


রামায়ণ| 





বালকাণ্ড। 





প্রথম সর্গ। 





বালীকি-নারদ-সংবাদ। . 


আদিকবি মহর্ষি বন্দীকি, সর্বোৎকৃষ্ট, বিষয় বর্ণন, 


করিতে কৃতসম্কল্ন হইয়! তদনুরূপ 'অলোক-সামাম্য কবিত্ব- 
শক্তি লাভের নিমিত্ত এবং তছপযোগী বিষয়-জ্ঞানের 
জন্য সমাধি গ্রভৃতি কষ্টসাধ্য তপঃসাধনে প্রবৃত্ত হইয়া- 
ছিলেন। কিয়ৎকাল সাধনের পর যখন অনন্য-স্থুলভ 
ুণ্যপুঞ্জ সঞ্চিত হইল, তখন তগবান বিষ তাহার প্রতি 
প্রসন্ন হইলেন। পরে ভগবানের নিয়োগাহসারে দেবর্ধি 
"নারদ তাঁহার নিকট আগমন করিলেন। মহর্থি বাঁীকি 
দেবর্ষিকে অভ্যাগত দেখিয়! অত্যর্থন! পুর্র্বক আসন প্রদান 
করিয়া আপনিও নিজ-আসনে উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ 
পরস্পর সম্ভাষণ ও কথোপকথনের পর--- 
তপঃ"প্রভাব-সম্পন্ন বালীকি, তপশ্চয়ণ- 
পরায়ণ, বেদাধ্যয়ন-নিরত, শব্দার্থ-তত্ব-বিশা- 
রদ, মহর্ষি নারদকে জিজ্ঞাসা করিলেন, 


শালী, ধর্দ্পেরায়ণ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দু 


ব্রত আছেন? কোন্‌ ব্যক্তির চরিত্র অতীব 
বিশুদ্ধ? কোন্‌ ব্যক্তি জর্বভূতের হিত- 
সাধন করিয়া থাকেন? কৌঁন্‌ ব্যক্তি সম্পূর্ণ 
ক্লৃতবিদ্য? কোন্‌ ব্যক্তি প্রজারঞ্জন সন্ধি- 
বিশ্হ প্রভৃতি অমুর্দয় কার্যেই সমর্থ? 
কাহাকে দর্শন করিলে মনুষ্য-মাত্রেরই হৃদয়ে 
একমাত্র অপূর্বব প্রীতির উদয় হয়? কোন্‌ 
ব্যক্তি অন্তঃকরণ বশীভূত করিতে সমর্থ 
হইয়াছেন। , কোন্‌ ব্যক্তি অসুয়া-পরিশূন্য, 
অসামান্য-লবিণ্য-সম্পন্ন ও জিতক্রোধ ; এবং 
কোন্‌ ব্যক্তিই বা নংগ্রামে'রোষাবিষ্ট হইলে 
দেবতা রাও ভয়প্রাপ্ত, হন ? ইহা! শ্রবণ করি- 
বার জন্য আমার যার পর নাই কৌতূহল 
জন্মিয়াছে। মহর্ষে! ঈদৃশ-গুণ-সম্পন্ন কোন্‌ 
ব্যক্তি, তাহ! ঘাপনি অবশ্যই স্থপরিজ্ঞাত 
আছেন। 

ব্রিলোকদর্শী নার) বাঁজীকিয় এই বাক্য 


দেবর্ষে! বর্তমান সময়ে এই অবনীমগ্ডল- শ্রবণ করিয়া “অবধান কর+ এই বলিয়। 


মধ্যে কোন্‌ ব্যক্তি সর্ববগুণ-সম্পন্ন, মহাঁধীর্য্য- 








| মন্ত্র পূর্বক প্রহ্থট হৃদয়ে কহিতে 








পল 
-শীশাশিশীটিশীশ্াাাাাশাশাাীীাশীশািিিীটী 


লাগিলেন, তপোধ্ন! তুমি ঘে অনেকগুলি গুণ 
কীর্তন করিলে, তৎসযুদাঁয় একাধারে দুর্লভ । 
তথাপি আমি সবিশেষ পর্যালোচন! পূর্বক 
স্মরণ করিয়া এতৎসমস্ত-গুণ-বিভূষিত এক 
ব্যক্তির বিষয় বলিতেছি, শ্রবণ কর। 

রাম নামে লোক-বিখ্যাঁত ইক্াকুবংশ- 
সম্তৃত এক নরপতি আছেন। তুমি যে সমুদায় 
গুণের উল্লেখ করিলে, তৎসমুদাঁয় গুণ এবং 
তদতিরিক্ত অনেকগুলি অনন্য-সাধারণ গুণও 
একমাত্র সেই মহাঁপুরুষে বিদ্যমান আছে। 
তিনি বশীকৃতাস্তঃকরণ, মহাঁবীর্ধ্য, নিরুপম- 


রূপ-লাবণ্য-সম্পন্ন, ধৈর্্যশাঁলী, বিজিতেন্দরি়, ৃ 
বুদ্ধিমান্, নীতিশাস্ত্রবিশারদ বাখী, শ্রীমান্, | 


শত্রসংহারক, মহাবানু, মহাহনু, বিপুলাংস 
ও কন্ধুগ্রীব। তাহার বক্ষপ্থছল বিস্তীর্ণ, বাঁছু 
আজানুলম্থিত, এবং মস্তক ও ললাট স্থগঠিত। 


মাংসলতা-প্রযুক্ত তাহার বক্ষ ও স্বদ্ধ মধ্যগত 
অন্থি দৃষ হয় না। তিনি বিক্রম প্রকাশ 


দ্বার বিপক্ষ-পক্ষ দমন করেন। তাহার 
শরাসন দৃঢ় ও বৃহৎ। তিনি নিতান্ত দীর্ঘাকারও 
নহেন, নিতান্ত খর্বাকারও নহেঁন। তাঁহার 
অবয়ব যথাষথ সম-অংশে বিভক্ত । তাহার 
বর্ণ সিপ্ধশ্যামল। তিনি মহাপ্রতাগশখুলী ও 


সমুদায়-৩ভ-লক্ষণ-সম্পন্ন । তাহার বক্ষম্ছল 
মাংসল ও সমোন্নত এবং নয়নযুগল বিশাল । | 


তিনি লক্ষ্মীবান, ধর্মমত, সত্য সন্ধ, জ্ঞান-সম্পন্ন, 
বিশুদ্ধাচীর, যশম্বী, সমাঁধিশালী ও বিনীত- 
স্বভাব। তিনি সর্বদাই প্রজাগণের হিত- 
মাধনে তৎপর রহিয়াছেন। তিনি প্রজাপতি- 

সদৃশ, স্থনিয়ামক, শত্রসংহারক ও অসামান্য- 








রূপ-লাবণ্য-সম্পন্ন। তিনি জীবলোকের রক্ষা- 
কর্তা এবং সনাতন ধর্মের সংস্থাপক। তিনি 
স্বধর্দ্ের অনুষ্ঠাতা এবং স্বজনের প্রতিপালক। 
তিনি বেদ-বেদাঙ্গ-তত্জ্ঞ ও ধনুর্ববেদ-পাঁর- 
দর্শা। তিনি সর্বশান্ার্ঘতত্বজ্ঞ, সর্ববলোক- 
প্রিয়, সাধু, বিচক্ষণ, সর্বদাই প্রফুল্ল-হৃদয়, 
প্রতিভা-সম্পন্ন ও মেধাবী। নদ-নদীগণ যেমন 
একমাত্র সমুদ্রেই উপগত হয়, সেইরূপ 
সাধুগণ সর্বদাই তাঁহার নিকট সমাগত হইয়া 
থাকেন। তিনি সৌম্যমূর্তি, সর্বত্র সমদশী, 
সর্ববপৃজ্য, সর্বব-গুণ-সম্পন্ন ও কৌশল্যাঁর 
আনন্দ-বর্ধন। তিনি গাতীর্য্যে সমুদ্র-সদৃশ, 
ধৈর্য্যে হিমালয়-সদৃশ, বীর্ষ্যে বিষুর-সদৃশ, 
ক্রোধে কালাগ্রি-রুদ্র-সদৃশ, ক্ষমাগুণে বন্থৃধা- 
সদৃশ, দানে কুবের-সদৃশ ও সত্যে ধর্ঘ-সদৃশ | 
প্রজাগণ স্থধাংগু-দর্শনে যেরূপ প্রফুল্ল-হৃদয় 
হয়, তাহাকে দর্শন করিলেও সেষ্টরূপ প্রফুল্ল- 
হৃদয় হইয়া থাকে। 

মহীপতি দশরথ, ঈদৃশ অলোক-সামান্য- 
গুণ-সম্পন্ন, অমোঘ-পরাক্রম, প্রিয়তম জ্যেক্ঠ 
পুত্র রামকে প্রজাগণের হিত-সাধনে তৎপর 
দেখিয়া, প্রীতিপ্রফুল্প-হদয়ে প্রজাবর্গেরই” 
শ্রেয়সাধনের উদ্দেশে, যৌবরাজ্যে অভিষেক 
করিতে কৃতস্কল্প হইলেন। তাহার কনী- 
য়সী মহিষী দেবী কেকয়ী যখন দেখিলেন যে, 
রামের রাজ্যাভিষেকের আয়োজন হই- 
তেছে, তখন তিনি রাজা দশরথকে, পূর্বে 


।অঙ্গীকৃত বরছয় স্মরণ করাইয়া দিয়া, এক 


বরে রামের নির্বাসন ও অপর বরে ভরতের 
রাজ্যাভিযেক প্রার্থনা করিলেন। 








বালকাও। ৩ 





রাজ! দশরথ সত্য-প্রতিজ্ঞতা-প্রযুক্ত ধর্ণ্ম- 
পাঁশে বদ্ধ হইয়া প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্ববা- 
সিত করিলেন । বীরবর রাম, পিতার আজ্ঞা 
ও প্রতিজ্ঞা পাঁলনের নিমিত্ত এবং কৈকয়ীর 
প্রিয়কার্ধ্য সাধনের অভিপ্রায়ে বন-গমনে 
প্রবৃভ হইলেন। বিনয়সম্পন্ন, স্মিত্রানন্দ-বর্দন 
প্রিয়তম ভ্রাতা লঙ্গমণ, তাঁহাকে বন-গমন 
করিতে দেখিয়া স্নেহবশত তাহার অনুগমন 
করিতে লাগিলেন । রাখ লক্ষমণকে যার 


পর নাই স্সেহ করিতেন। লক্ষ্মণ এই সময় | 


সৌন্রাত্র প্রদর্শনে ক্রুটি করিলেন না । সর্ধব- 
স্থলক্ষণ-সম্পন্না, নিয়ত-ভর্তৃহিতসাঁধন-নিরত1 


রমণী-রত্ব-ভূতা, ভগবন্মীয়া-্বরূপা, জনক- 


তনয়! সীতা, রামের প্রাণ অপেক্ষাও প্রিয়তম। 
ভারা ছিলেন। রৌহিণী যেমন দ্বিজরাঁজের 


অন্গামিনী হয়েন, সেইরূপ সীতাও রামের 
অনুবর্তিনী হছইলেন। পিতা দশরথ এবং 
পৌরগণ কিয়দ্দংর পর্য্যন্ত অনুগমন করিয়া 


প্রতিনিবৃত্ত হইলেন । ধর্্াত্ব! রা গঙ্গাতীর- 


বরতী শুঙ্গবের-পুরে প্রিয়তম মিজ্র নিষাদপতি | 


গুহের সহিত সঙ্গত হইয়া সারথিকে রথ 


লইয়া প্রতিনিবৃত্ত হইতে আদেশ করিলেন । | 


রাম, লক্ষ্মণ ও মীতা', নিষাদপতি গুহের 

সহিত কিছু সময় অতিবাহিত করিলেন । 
পরে তাহারা এক বন হইতৈ অগ্য ধনে, 

[ অন্য বন হইতে অপর বনে গমন করিতে 
লাগিলেন। গমনকালে স্থানে স্থানে তীহা- 

. দিকে বহুল-সলিলা নদী উতভীর্ণ হইতে হইয়া- 
ছিল। পরে তাহারা মহর্ষি ভরঘাজের উপ- 








1 অরণ্যে প্রবেশ করিলেন। 


[বৎসর পরে রামের প্রত্যাগমন প্রত্যাশায়, 
দেশ অন্ুদারে চিত্রকূট পর্বতে সুরম্য কুটার | তাহার রাজ্য পালন করিতে লাগিলেন। 







নিষ্মাণ পুর্ববক দেব ও গন্ধের ন্যায় বিহার 
করত পরম স্থখে বাস কাঁরতে লাগিলেন । 
রাম চিত্রকুট পর্বতে গমন করিলে, রাজা 
দশরথ পুভ্র-শোকে কাতর হইয়া তাহার 
জন্য বিলাপ করিতে করিতে হুরলোকে 
গমন করিলেন । রাজা পরলোক-গত হইলে 
বশিষ্ঠ প্রভৃতি খধিগণ, মহাঁবল ভরতকে রাঁজ- 
সিংহাসনে আরোহণ করিতে অন্থুরোধ করি- 
লেন, কিন্তু ভরত সৌভ্রাত্রবশত কোনক্রমেই ; 
তাহাতে সম্মত হইলেন না। তিনি পুজ্য- | 
পাদ রামকে প্রসন্ন করিয়! আনিবার নিমিতত 


* মহাবীর ভরত বিনীত বেশ ধারণ পূর্বক 
অমোঘ-পরাক্রম মহীত্বা রামের নিকট উপ- 
নীত হইয়া প্রার্থনা-বাঁক্যে কহিলেন, আপনি 
জ্যেষ্ঠ ভ্রাতা; আর্পনি ধর্ধজ্ঞ, সর্বব-গুণ- 
সম্পন্ন জ্যেষ্ঠ ভাত। বিদ্যমান থাকিতে 
কনিষ্ঠ যে রাজ্য প্রাপ্ত হইতে পারে না, তাহা 
আপনার অবিদিত নাই; অতএব আপনিই | | 
রাঁজপদে অভিষিক্ত হউন। ভরত এইরূপ | 
কহিলে পরম-উদা্ধ্য-সম্পন্ন, মহাবল, মহাযশা) 
প্রফুল্লবদন রাম পিৃনিদেশ-ধশবর্তিতা প্রযুক্ত ! 
রাজ্য গ্রহণে অসম্মত,হইলেন। পরে তিনি 
ভরতকে পুনঃপুন রাজ্যশাসনার্থ প্রত্যাবর্তন- । 
প্রার্থনা করিতে দেখিয়! গ্যাঁসম্বরূপ পাঁছুকা- 
ঘয় প্রদানপূর্ধ্বক প্রতিনিবৃত্ত করিলেন। তখন 
ভরত ভগ্রমনোরথ হইয়া রামের চরণে প্রণাম- 
পূর্বক নন্দিগ্রামে আগমন করিয়া, চতুর্দশ 


68---__া শি 





৪ রামায়ণ। 


ভরত প্রতিনিবৃত্ত হইলে, সত্যসন্ধ, জিতে- 
রি, শ্রীমান্‌ রাম, নগরবাপী জনগণের ও 
ভরত প্রভৃতির পুনরাগমন আশঙ্কা করিয়। 
অস্ত্রশস্ত্র সুসজ্জিত হইয়া রাক্ষসাঁকীর্ণ দণ্ডকা- 
রণ্যে প্রবেশ করিলেন । রাজীবলোচন রাঁম 
সেই মহাঁরণ্যে গ্রবেশপুর্ববক বিরাধ নামক 
রাক্ষদকে বধ করিয়া শরভঙ্গ নামক মহর্ধিকে 
দর্শন করিলেন। পরে তিনি মহর্ষি স্ৃতীক্ষ, 
অগস্ত্য ও অগন্ত্য-ভ্রাতা স্থদর্শন বা ইত্- 
বাহনকে দন্দর্শন করিয়! অগস্ত্যের বাক্যানু- 
সারে পরমপ্রীত হৃদয়ে তাহার নিকট এন্ড 
শরাঁসন, খড়ণ ও অক্ষয়-শায়ক তুগীরদয় গ্রহণ 
করিলেন। 

এইরূপে রাম বাঁনপ্রস্থগণের সহিত বনে 
বাস করিতেছেন, এমত সময় দণ্ডকারণ্যবাঁসী 
মহর্ষিগণ, অন্তর ও রাক্ষল-সমূহের বধ কাম- 
নায় তাহার নিকট উপস্থিত হইলেন। তিনি 
অগ্নি-সদৃশ-তেজঃ-প্রভাব-সম্পন্ন এ খষিদিগের 
নিকট প্রতিজ্ঞ! পুর্ববক স্বীকার করিলেন 
যে, দণ্ডকারণ্যবাসী রাক্ষদদিগকে অবিলম্বে 

গ্রামে নিহত করিবেন । 

রাম সেই স্থানে বাস করিতেছেন, এমত 
সময় জনস্থান-নিবাসিনী, কামরূপিধী, রাক্ষসী 
শূর্পণখা তাহার নিকট উপস্থিত হইল। 
লক্ষ্মণ নাঁসিকা"চ্ছেদনপূর্্বক তাহাকে বিরূপা 
করিয়া দিলেন। অনস্তর শুর্পণখার উত্তেজনায় 
খর দৃষণ ব্রিশিরা প্রভৃতি তত্রত্য রাক্ষস্ণ 
যুদ্ধসজ্জ! “করিল । রাম, তাহাদিগকে ও 





কালে এইরূপে চতুর্দশ সহজ রাক্ষ নিপা- 
তিত হইয়াছিল । পরে রাবণ জ্ঞাতিবধ-শ্রবণে 
ক্রোধাভিভূত হুইয়। মাঁরীচ নামক রাঁক্ষলকে 
সীতা-হরণ-বিষয়ে তাহার সাহায্য করিতে 
অনুরোধ করিল। মারীচ রাবণকে পুনঃপুন 
নিবারণ পূর্বক কহিল, রাবণ! প্রবলের 
সহিত বিরোধ করা তোমার উচিত নহে। 
রাবণ কাঁল-প্রেরিত হইয়াই তাহার বাঁক্যে 
কর্ণপাত করিল ন1; প্রত্যুত এঁ মারীচকেই 
সমভিব্যাহারে লইয়! রামের আশ্রম-সমীপে 
গমন করিল । মায়াবী মারীচ, মায়াবলে রাম 
ও লক্ষমণকে দূরে লইয়া গেল। এদিকে 
রাবণ, গৃধতরাঁজ জটায়ুকে নিহত-প্রায় করিয়া 
রাম-প্রণয়িনী সীতাঁকে হরণ করিল। পরে 
রাম যখনু দেখিলেন, গৃষ্বরাঁজ নিহত ও সীতা 
অপন্ৃত। হইয়াছেন, তখন তিনি শোৌক-সন্তপ্ত 
ও ব্যাকুল-হৃদয় হইয়া বিলাপ করিতে 
লাগিলেন। 
অনস্তর তিনি তাঁদৃশ শোক-সন্তপ্ত হৃদয়েই 
গৃত্রাজ জটায়ুর অন্ত্যেনরি-ক্রিয়া সমাধান 
করিয়া সীতার অন্বেষণ করিতে করিতে কবন্ধ 
নামক ঘোর-দর্শন বিকটাকার রাক্ষলকে 
দেখিতে পাইলেন। তিনি তাহাকে নিহত 
করিয়] তাহার দাহক্রিয়া সম্পাদন করিলেন। 
রাঁক্ষম কবন্ধ গন্ধরর্বরূপ ধারণ পূর্বক স্বর্গা- 
রোহণ কালে তীহাকে কহিল, শ্রমণী নামে 
দকল-ধর্শজ্ঞ। ধর্্ানুষ্ঠান-পরায়ণা এক শবরী 
আঁছে। আপনি তাহার নিকট গমন করুন। |. 


তাহাদের সমুদয় অনুচরবর্গকে সংগ্রামের শত্র-সংহারকারী, মহ্থাতেজা, দশরথ-তনয় 
নিহত করিলেন । তাহার দণ্ডকারণ্য-বাস- | রাম তাহার বাক্যান্ুসারে শবরীর আশ্রমে 








বালকাণ্ড। ..& 





উপনীত হইলেন । শবরী উত্তমরূপে তাহার 
পূজা করিল। পরে পম্পা"নদী-তীরে বানর- 
শ্রেষ্ঠ হনুমানের সহিত তাহার সাক্ষাৎহইল। 
মহাবল রাম হনুমানের উপদেশ-অনুসারে 
খধ্যমূক পর্বতে স্থুপ্্রীবের সহিত মিলিত 
হইলেন এবং আদ্যোপাস্ত-সমস্ত-বৃত্তান্ত, 
বিশেষত দীতাঁর বিবরণ যাহ! যাহা ঘটি- 
য়াছে তংসমুদায়, তাহাকে আন্ুপূর্বিবিক কহি- 
লেন। 

কপিবর স্থত্রীব, রামের বিবরণ সমুদায় 
শ্রবণ করিয়া সম-ছুঃখ-স্থুখ মহাবল ব্যক্তি 
পাইয়া প্রীত হৃদয়ে অগ্নি-সমীপে তাহার 
সহিত সধ্য-স্থাপন করিলেন। পরে রাম, 
বানররাজ বালীর সহিত বৈরানুবন্ধের কারণ 
জিজ্ঞাসা করিলে স্থৃত্রীব প্রণয়-নিবন্ধন দুঃখিত 
হৃদয়ে তাহার নিকট সমুদয় বর্ণন করিলেন। 
রাম তাহ! শ্রবণ করিয়। বালিবধে প্রতিজ্ঞা- 
রূঢ় হইলেন। বানর স্থত্রীব, বালীর কতদূর 
বল,তাহা রামের নিকট বিশেষ করিয়া! কহি- 
লেন, পরস্তু বীর্ধয-বিষয়ে রাম বালীর সমকক্ষ 
হইতে পারেনকি না, তদ্বিষয়ে নিয়তই সন্দি- 
স্থান 'হইয়া রহিলেন; এবং বালী কতদূর 
বলশালী, তাহ! রামকে বিশ্বাম করাইয়! দিবার 
জন্য বালিকর্তৃক নিহত ও বহু দূরে নিক্ষিপ্ত 
মহাপর্বত-সদৃশ বৃহদাকার ছুন্দুভি নামক 
দৈত্য-শরীর দেখাইলেন। মহাঁবল মহাবাছ 
রাম, সেই অস্থি-দর্শনে ঈষৎ হাস্য করিয়া 


চরণের অস্ুষ্ঠ দ্বারা তাহ সম্পূর্ণ দশ যোৌজন, 


ধরাধর ও রদাতল পর্য্যন্ত ভেদ করিয়া স্ত্রী 
বের সংশয় দুর করিয়া! দিলেন। মহাকপি 
সথগ্রীব তদ্র্শনে বা্লি-বধ-বিষয়ে বিশ্বস্ত» 
রাজ্য-লাভ-বিষয়ে আশস্ত ও প্রীত-হৃদয় হইয়! 
রামের সহিত কিক্ধিন্ধা নীমক গুহাভ্যন্তরে 
গুমন 'করিলেন। 

. অনন্তর কিক্িদ্ধায় উপস্থিত হইয়া হেম- 
সদৃশ পিঙ্গলবর্ণ বানর-প্রধান স্বগ্রীব সিংহ- 
নাদ করিতে লাগিলেন। বাঁনররাজ বালী সেই 
মহাশব্দ শবণে নির্গত হইয়! তারাকে সম্মত 
করিয়া সংগ্রাম-ভূমিতে সুগ্রীবের সহিত সমা- 
গঠ হইলেন। তখন রামচন্দ্র একটিমাত্র সায়ক 
দ্বারা তীহাকে নিহত করিলেন। তিনি স্ুগ্রীবের 
বাক্যানুসারে ই রণস্থলে বালিবধ করিয়া স্থগ্রী- 
বকে সেই রাজ্যে অভিষিক্ত করিয়া দিলেন। 

বানররাজ স্বগ্রী্, সমুদায় বানরকে 
আহ্বান করিয়! জানকীর অন্বেষণের নিমিত্ত 
সমুদায় দিগ্বিদিকে প্রেরণ করিলেন । মহা- 
বল হনুমান, সম্পাতি নামক গৃথ্ের উপ- 
দেশানুসারে শত-যোজন বিস্তীর্ণ লবণ সমুদ্র 
লঙ্ঘন করিয়ীছিলেন। 

তিনি রক্ষোরাজ-রাবণঞ্পরিরক্ষিত লঙ্কা- 
পুরীতে প্রবেশ করিয়া! অশোক-বনিকা-মধ্যে 
একমাত্র-রাম-ধ্যান-নিমগ্না সীতাকে দেখিতে 
পাইলেন। হনুমান দীতার নিকট অন্ধুরীয়- 
রূপ অভিজ্ঞান প্রদর্শন পূর্ববক স্ষগ্রীবের 
সহিত রামের সখ্য-সংস্থাপন প্রভৃতি বৃত্তান্ত 
কথন দ্বারা তাহাকে সমাশ্বাদিত করিয়া 


দূরে নিক্ষেপ করিলেন। পরে তিনি একটিমাত্র অশোক বনের তোরণ ও অশোক বন বিম- 
শরদ্বার সাতটি তাল রৃক্ষ, তৎমন্সিহিত দ্দিত করিলেন। তিনি পিঙ্গলনেত্র প্রভৃতি 








£? 





ঙ 





রামায়ণ। 





পাঁচ জন সেনাপতিকে, জন্বুমালী প্রতৃতি 
সাত জন মন্ত্িপুত্রকে ও রাবণতনয় মহা- 


বীর অক্ষকে নিপাতিত করিয়া ইন্দ্রজিতের 


্রহ্ধাস্ত্রে বদ্ধ হইলেন। পিতামহ-প্রদত্ত বর- 
অনুমারে কিঞ্চিৎ পরেই তিনি বন্ধন হইতে 
উন্মুক্ত হইবেন জানিতে পারিয়া, কার্যগান্তর- 
ব্যপদেশে রাবণ দর্শনমানসে, যে সকল 
রাক্ষস তাঁহাকে বন্ধন পুর্ববক লইয়া যাঁইতে- 
ছিল, তাহাদিগকে ক্ষমা করিলেন । তদনস্তর 
মহাকপি হনুমান, সীতার আবাস ব্যতীত 
মমুদায় লঙ্কা দগ্ধ করিয়া! সীতাদর্শনরূপ প্রিয়- 
বাদ প্রদানের নিমিত রামের নিকট পুন- 
রাগমন করিলেন। অনীম-বল-বুদ্ধি-বীর্ধ্-সম্পন্ন 
হনুমান, মহাত্বা রামের নিকট উপনীত হইয়! 
তাহাকে প্রদক্ষিণ পূর্বক নিবেদন করিলেন 
যে, আমি সীতাকে দর্শন করিয়া আপিয়াছি । 
অনস্তর রাম স্থগ্রীবের সহিত মহোদধি- 
তীরে গমন পূর্বক সূর্ধয-সদৃশ শরনিকর দ্বারা 
সমুদ্রেকে বিক্ষোভিত করিতে লাগিলেন । শর- 
ক্ষোভিত সরিশপতি সমুদ্রও তাহার সমীপে 
উপস্থিত হইলেন।তিনি সমুদ্রের বাক্যানুসাঁরে 
নলকে সেতু-বন্ধন-কাধ্যে নিযুক্ত করিলেন। 
সেতুবন্ধন সম্পূর্ণ হইলে রাম তাহা দ্বারা 
সসৈন্যে লঙ্কাপুরীতে প্রবেশ পূর্বক সংগ্রাম- 
ভূমিতে রাবণ বধকরিয়! সীতাকে উদ্ধার করি- 
লেন, পরন্ত সীতা বহুকাল রাঁক্ষ-গৃহে বাঁস 
করিয়াছিলেন বলিয়া তিনি লোকাপবাঁদ-ভয়ে 


তাহ! সম্থ করিতে ন! পারিয়া! অনল-মধ্যে 
প্রবেশ করিলেন। পরে পাবক যখন কহি- 
লেন, এই সীতা বিশুদ্ধ-স্বভাঁবা ও পতি ব্রতা, 
তখন রাম তাহাকে নিষ্পাপ] দেখিয়। প্রহ্নষ্ট 
হৃদয়ে গ্রহণ করিলেন। এবং দেবগণও সন্তোষ- 
বশত তৎকালে তাহার পুজ! করাতে তিনি 
শোভমান হইতে লাগিলেন । মহাত্মা রাঘ- 
বের সীতা পরাক্ষা। পর্ধ্যস্ত তাদৃশ অলোক- 
সামান্য কণ্ সমুদায় দর্শনে দেবগণ, খধিগণ, 
এমন কি চরাচর সমুদায় জগতই পরিতুষট 
হইল। 

অনন্তর রাঁম, পূর্বব-প্রতিজ্ঞা-অনুসারে 
রাক্ষস-প্রধান বিভীষণকে লঙ্কারাজ্যে অভি- 
যিক্ত করিয়া অঙ্গীকার পালন দ্বারা আঁপ- 
নাকে কৃতকৃত্য বোধ 'করিলেন। তাহার 
অবশ্য-কর্তব্য-বিষয়িণী চিন্ত1 বিদুরিত হওয়াতে 
আনন্দের পরিসীমা! থাকিল না| তিনি সমা- 
গত দেবগণের নিকট বর লাভ করিয়। সংগ্রামে 
নিপতিত বানরদিগকে প্রন্থপ্ডের ন্যায় উঠাই- 
লেন এবং স্বশ্রীব প্রস্ৃতি স্ুহ্ৃদ্গণে পরিরৃত 
হইয়। পুষ্পক-যান আরোহণ পূর্ববক অযো- 
ধ্যাতিমুখে যাত্রা করিলেন । ১০ 

অনস্তর সত্যপরাক্রম রাম, ভরদঘাজের 
আশ্রমে উপনীত হুইয়৷ অখ্খে হনুমানকে 
ভরতের নিকট পাঠাইয়া দিলেন। তদনস্তর 
হ্থগ্ীবাদির সহিত পুনর্ববার পুষ্পক যানে 
আরোহণ করিয়! পৃর্ববৃত্ান্ত বর্ণন করিতে 


লজ্জায় অভিভূত হইলেন। পরে তিনি বানর- 1,করিতে নন্দিগ্রামে গমন করিলেন। সেখানে 
রাক্ষদ-সভা মধ্যেই তাঁহার প্রতি নিষ্ঠুর বাক্য/ তিনি ভ্রাতৃণের সহিত মিলিত ও মনংগীড়া- 


প্রয়োগ করিতে লাগিলেন। সাধ্বী সীতা ; পরিশূন্য হইয়া জটাভার মোচন পূর্ববক প্রহস্টা 





-্উ 





ঠ 





বলিকাওড। 


হর 





সীতার সহিত প্রাপ্ত-বিস্থট রাজ্য পুনর্ববার 
গ্রহণ করিলেন। 

এই অযোধ্যাধিপতি দশরথ-তনয় শ্রীমান 
রাম, এক্ষণে প্রমুদিত প্রজাগণকে পিতার 
ন্যায় পালন করিতে প্রবৃত্ত হইয়াছেন । 

এক্ষণে প্রজাবর্, পুত্র পণ্ড প্রভৃতি সম্পত্তি- 
লাভে আনন্দিত, ক্ষোভাদি না থাকাতে প্রমু- 
দিত, এহিক-পারত্রিক-বিষয়ে মঙ্গল লাভের 
নিমিত্ত পরিতুষ্ট, দরিদ্রতা কৃশতা। প্রভৃতি 
না থাকাতে পরিপুষ্ট, এবং ধর্শ-নিষ্ঠ, মনঃ 
গীড়া-পরিশূন্য, শারীরিক গীড়া-রহিত ও 
ছুর্ভিক্ষ-ভয়-বিবজ্জিত হইবে । কোন ব্যক্তিকে 
কখনও পুভ্রাদির মৃত্যু ক্রিখিতে হুইবে না? 
রমণীর! সকলেই পতি-পরায়ণা হইবে, এবং 
কাহাকেও কখনও বিধবা হইতে হইবে না। 
রাজ্যমধ্যে কোথাও অগ্নি-ভয় থাঁকিবে না, 
কোন প্রাণী জলমগ্নও হইবে না, কাহারো! 
প্রবল-সমীরণ-ভয় থাকিবে না, কাহাকেও 
ভ্বরকৃত ভয়ে অভিভূত হইতে হইবে না, এবং 
কাহারো ক্ষুধা-ভয় বা তক্কর-ভয়ও থাকিবে 
না। এই সময় নগর ও জনপদ সমুদয় ধন- 
ধান্য-সম্পন্ন হইবে; এবং প্রজাগণ সত্য- 
ষুগের ন্যায় নিরন্তর প্রমুদিত চিত্তে থাকিবে । 

মহাযশা রাম, বহু স্বর্ণ দক্ষিণ! প্রদান 
পূর্বক শত শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান 
করিবেন। তিনি কৃতবিদ্য ব্রাহ্ষণগণকে 
যথাবিধানে কোটি কোটি গো-দান এবং অন্যান্য 


ক্ষত্রিয়, বৈশ্য, শৃদ্র, এই চারি বর্ণকে স্ব স্ব 
ধর্ঘে নিযোজিত করিয়া! রাখিবেন। রাম 
এইরূপে একাদশ সহস্র বংসর রাজ্য শাসন- 
করিয়া ব্রহ্মলোকে গমন করিবেন। 

এই শ্রীরাম-চরিত চিত্তশোঁধক, পবিত্র, 
বেদসদৃশ ও পাপনাঁশক । যিনি ইহা পাঠ 
করিবেন, তাহার শরীরে কোন পাপ থাকিবে 
না। যিনি এই রামায়ণ নামক আখ্যান পাঠ 
করিবেন, তাহার পরমায়ু বৃদ্ধি হইবে। তিনি 
পুজরপৌত্র প্রভৃতি ও দাস দ্াসীগণের সহিত 
এহিক স্থখসম্পত্তি ভোগ করিয়া দেহাঁব- 
সানে দেবলোকে দৎকৃত হইয়া পরম স্থখানু- 
ভব করিবেন। যদি কোন ব্রাহ্মণ ইহা পাঠ 
করেন, তাহা হইলে তিনি শবার্থ-তত্ব্ঞ 
হইবেন। যদি কোঁন ক্ষত্রিয় ইহ! পাঠ 
করেন, তাহা হুইলে"তিনি ভূপতি হইতে 
পারিবেন। যদি কোন বৈশ্য ইহা! পাঠ 
করেন, তাহা হইলে তিনি বাণিজ্যে প্রচুর 
ধনসমৃদ্ধি লাভ করিতে সমর্থ হইবেন ; এবং 
যদি কোন শুদ্র ইহা পাঠ করেন, তাহা! 
হইলে তিনিও মহত্বলাভ করিতে পারিবেন। 


দ্বিতীয় সর্গ। 


বানীকি-পিতাঁমহ'নংবাদ। 


বাক্য-বিশারদ ধর্্দাত্ব! বাল্সীকি, মহামুনি 


.ত্রাঙ্মণদিগ্নকে অসংখ্য ধন-দাঁন করিয়া কাম-ধ নারদের প্রমুখাৎ ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 


রূপ কান্যকুজ প্রতৃতি প্রদেশে শত শত 
রাজবংশ স্থাপন করিবেন। তিনি ব্রাহ্মণ, 








৬শিষ্যগণ সমভিব্যাহারে তাহীর পৃজ! করি- 
লেন। দেবর্ধি নারদ বালীকি-কর্তৃক যথা- 


৮ 


রামাযণ। 





বিধানে পূজিত হইয়া সম্ভাষণ পুর্ব্বক অনুজ্ঞা 
লইয়৷ আকাশ-পথে গমন করিলেন। 

নারদ দেবলোকে গমন করিলে মহর্ষি 
বাল্মীকি, মুহূর্ত কাল আশ্রষে অবস্থান করিয়া 
মাধ্যাহ্থিক ক্রিয়ানুষ্ঠানের নিমিভ ভাগীরথীর 
অনতিদুরবর্ভী তমসাতীরে গমন করিলেন। 
তিনি সেই স্থানে উপনীত হইয়া দেখিলেন, 
অবতরণ-প্রদেশে কর্দম নাই। তখন তিনি 
সম্গিহিত শিষ্যকে কহিলেন, ভরদ্বাজ ! দেখ, 
এই তীর্ঘটি কেমন রমণীয় এবং কর্দম- 
রহিত। এখানকার জলও সাধু জনের হৃদ- 
য়ের ন্যায় নির্মল। বৎস! এই স্থানে কলস 
রাখ, আমার বন্ধল দাঁও। আমি অদ্য খাঁষি- 
সেবিত এই তমসা.জলেই অবগাহন করিব। 

ভরদাজ-গুরু মহাত্ম। মহর্ষি বাল্মীকি এই 
কথ! বলিলে গুরু-শুশ্রাধাপরায়ণ ভরদ্বাজ 
তাহাকে বন্কল প্রদান করিলেন। বিজিতে- 
ক্ডিয় বাল্লীকি শিষ্য-হস্ত হইতে বন্ধল গ্রহণ 
ূর্ববক তাৎকালিক ক্রিয়ানুষ্ঠানের অনুকূল 
প্রদেশ অন্বেষণের নিমিত্ত তীরবর্তী বিস্তীর্ণ 
বনের চতুর্দিক নিরীক্ষণ পূর্ববক বিচরণ 
করিতে লাগিলেন। পরে ভগবাঁন মহর্ষি 
দেখিতে পাইলেন, সেই বন-সমীপে,আধি- 
ব্যাধি-পরিশূন্য এক ' ক্রৌঞ্চ-মিথুন, মনৌ- 
হর রব করিতে করিতে বিহার করি- 
তেছে। সেই সময় অকারণ-বৈরী পাপৈক- 
মতি এক নিষাদ, তীহার সমক্ষেই সেই 
তরঞ্চ-মিখুন-মধ্যে পুরুষটিকে বিনাশ করিল । 
নিহত ক্রোঞ্ শোণিত-লিপ্তাঙ্গ হইয়া ভূতলে/ 
বিলুষ্ঠিত হইতেছে, দেখিয়! তাহাঁর ভার্ধ্যা 


ক্রৌঞ্চী, করুণ স্বরে রোদন করিতে লাগিল। 
তাঅবর্ণশীর্ষচুড়াবিভূষিত এই পক্ষী, নিয়- 
তই পক্ষিণীর সহিত একত্র বিচরণ করিত। 
এই সময় মদন-মত হইয়া পক্ষ-বিস্তার পূর্বক 
এঁ পক্ষিণীর সহিত সঙ্গমে প্রবৃত্ত হইয়াছিল। 
পক্ষিণী তৎকালে পূর্ণকাম! ন1 হইয়াই পতি- 
বিয়োগিনী হইয়া পড়িল। 

ধঙ্ঘাত্মা মহর্ষি যখন দেখিলেন যে, নিষাদ 
সঙ্গম-প্রবৃত্ত কামমোহিত ক্রৌঞ্চকে সংহার 
করিল, তখন তাহার অন্তঃকরণে করুণার 
সঞ্চার হইল। তিনি জ্রৌঞ্ধীকে রোদন 
করিতে দেখিয়া করুণার উদ্রেক বশত মদন- 
মোহিত পক্ষী বধঞ্করা অধন্ম স্থির করিয়া 
রোযাবিষ্ট হৃদয়ে কহিলেন, নিষাদ! তুমি 
কাম-মোহিত ক্রৌঞ্চমিথুনের মধ্যে একটিকে 
বধ করিয়াছ। এই কারণে তুমি চিরকাল 
প্রতিষ্ঠা ভাজন হইতে পারিবে না।% 


ফলা লিমাহ দলিষ্ভা লবন: মাক্ধনী: বলা:। 


যন্‌ ন্গীস্বনিঘুলাইজলন্রত্ী: জালনীস্মিনন্‌.॥৮ 

এই শ্লৌোকটি আদি কবির মুখ-গঙ্কজ-বিনিগত প্রথম ক্লোক। 
ইহার পূর্বে কোন কাব্য ঝা! ক্লোক প্রণীত হয় নাই। এই ফলো 
উপলক্ষ ও অবলম্বন করিয়াই এইরূপ করুণ-রস-প্রধান সমাক্ষর চরণ- 
চতুষটয়ে বদ্ধ শ্লোক দ্বার! আিকাব্য রামায়ণ প্রণীত হইয়াছে ; সুতরাং 
এই শ্লোকটিই সমগ্র রামায়ণের অথবা! যাঁবদীয় সংস্কৃত কাব্যের বীজ- 
স্বরূপ। এই কারণে ভিন্ন ভিন্ন টাকাকারগণ, ইহার যেরূপ ব্যাখা 
করিয়াছেন, তাহার দুল মর্ম প্রকাশ করা যাইতেছে। 

কোন কোন টাকাকার বলেন যে, এই শ্লোকের অর্থান্তর দ্বার! 
শ্রীরামকৃত-রাবণ-বধ-রূপ-কাব্যার্থ এবং রামায়ণ কাবোর নায়ক রাম- 
চন্দ্রের প্রতি আশীর্বাদ, এই উভয়ই সুচিত হইল। যথা--মানিষাদ! 





(ধিনি মা অর্থাৎ লক্ষ্মীর আবাস) হেরাম! তুমি রাবগ-মন্দোদরী- |" 


রূপ ক্রৌঞ্চমিখুন হইতে কামমোহিত রাঁবণকে বধ করিয়াছ, অতএব 
তুমি অনেক বৎসর পথ্য্ত প্রতিষ্ঠা অর্থাৎ অথ খ্্ধ্য আনন্দ যশ 








টি 








বালকাণ্ড। 





মহর্ষি, নিষাদকে এই বাক্য বলিয়! পশ্চাঁৎ 


প্রভৃতি লাত কর। কোন কোন টাকাকার, এই শ্লোকের অন্ঠ প্রকার 
অর্থ করিয়া বলেন যে, এই অর্থস্বার। রামায়ণ-কাব্যার্থ শুচিত হইল; 
যখা--হে নিষাদ (নি অর্থাৎ নিতরাং ত্রিলোক্য-গীড়ক) রাবণ ! তুমি 
ক্রৌঞ্চ অর্থাৎ রাজ্যক্ষয-বনবাসাদি ছুঃখে পরম কৃশ, সীতা-রাম-রূপ কান- 
মোহিত মিথুন হইতে একটিকে অর্থাৎ সীতাকে মৃত্যু অপেক্ষাও অধিক 
পীড়া! দিয়াছ; এই কারখে তুমি লক্কাপুতীতে পুত্র-পৌত্র-ভূৃত্যগণের 
সহিত অধিক দিন সৃখনম্পত্তি তোগ করিতে পারিবে না। কোন কোন 
টীকাকার আবার উপরিউক্ত উভয় অর্থেরই অযৌক্তিকতা প্রতিপাদন 
পূর্বক এরূপ ব্যাখ্যা করেন যে, রাম যখন জানিলেন, নারদের মুখে 
তদীয় গুণ-বর্ণন শ্রবণ করিয়া মহধি বাল্মীকি তীহার করুণরস-পূর্ণ চরিত- 
বর্ণনে সমুৎ্হক হইয়াছেন, তখন, মহ্র্ধির হৃদয় কণার কি না, এবং 
মহর্ষি করুণ-রস-প্রধান কাব্য-প্রণয়নে সমর্থ কি না, পরীক্ষা! করি- 
বার নিমিত্ত, তিনি ন্বয়ংই নিষাঁদরূপ ধারণ পুর্ববক মহর্ষির সম্মুখে 
ক্রৌঞ্চরূপে স্ত্ীসস্তোগ-প্রবৃত্ত কোন রাক্ষপকে সংহার করিলেন । 
মহবি তদর্শনে করুণার্্-হৃদয় হইয়া আুঞ্রর্প-বোধে শাপ প্রদান করি- 
লেন যে, পাপমতে নিষাদ ! তুমি কাম্ণমোহিত ত্রৌঞ্চমিধুন-মধ্যে 
একটিকে বধ করিয়া,যার পর নাই অধধ্থামুষ্ঠান করিলে, এই কারণে 
তুমি ইহলোকে অধিক কাল পীত্বী-সহবানে প্রতিষ্টা লাভ কন্পিতে 
পারিবে না, অন্পকাল মধ্যেই তোমাকে পত্বী-বিয়োগ-জমিত দুঃখ 
অনুভব করিতে হইবে। বাল্মীকি যে রামকে শাপ দিয়াছিলেন, 
এবং তজ্জন্া যে তিনি সীতা৷ পরিত্যাগ করেন, তাহ! পদ্মপুরাণে 
রাম-বৈভব-বর্ণনে বর্ণিত আছে, ঘথা--জনপদবাসী কাষ্ঠ-বিক্রয়ী 
বিশ্বনিন্দক কোন ছ্ুর্বতত গামর, নিজ বধূকে তিরক্কার করিবার সময়, 
সীত। রাবণ-গৃহে ছিলেন বলিয়া! কলঙ্করোপ পূর্র্বক তাহার নিন্দা 
করিয়াছিল,। রাজীবলোচন রাম চর-মুখে তাহা শ্রবণ করিয়! লোকাপ- 
বাদ ভয়ে ভীত হইলেন! তিনি লক্খণকে আহ্বান পূর্বক কহিলেন, 
লক্মেণ। আমি সীত1 পরিত্যাগের গুড় কারণ বলিতেছি, শ্রধণ কর। 
প্রথমত ভৃগু, পশ্চাৎ বান্ীকি আমাকে এই বিষয়ে শাপ প্রদান 
করিয়াছিলেন। সেই কারণেই অদ্য আমি এই সীতাকে পরিত্যাগ 
করিতেছি ঃ এ বিষয়ে-অপর ফোন ব্যক্তি কারণ নহে। স্বন্দপুরাণ- 
পাতালখণ্ডে অযোধ্যা-মাহাস্তেও বর্ণিত আছে যে, বান্মীকি, নিষাদকে 
শাপ প্রদান করিয়] সন্তপ্ত হৃদয়ে অবস্থান করিতেছেন, ঈদৃশ সময়ে 
ব্রহ্মা আমিয়া উপস্থিত হইলেন। তিমি কহিলেন, ধাহাকে তুমি শাগ 
দিয়াছ, তিমি বাধ নহেন, রাচঞ্জ ব্যাধ-বেশে মৃগয়া করিতে 
আসিয়াছিলেন। তুমি কাব্যন্বার াহা'র চক্সিত বর্ণনা কর। তাহাতে 
" | তুমি সর্বত্র বিখ্যাত ও সকলের পুজ্য হইবে। ব্রহ্মা এইরূপ উপদেশ 
দিয়া ব্রহ্মলোকে গমন করিলে মহর্ষি বাল্সীকি রামায়ণ-কাব্য প্রণয়ন 
করিতে প্রবৃত্ত হইলেন। 








চিন্তা করিতে লাগিলেন যে, আমি এই বিহ্‌- 
মের নিমিত্ত শোকার্ত হইয় একি বলিলাম! 
তিনি মুহূর্ত কাল এইরূপ চিন্তা করিয়া 
মেই উদ্দীরিত বাক্য পর্ধ্যালোচন! পুর্ববক 
পার্বস্থিত শিষ্য তরদ্বাজকে কহিলেন, বস! 
আমার মুখ হইতে যে'বাক্য নিঃস্থত হইল, 
তাহো৷ সমানাক্ষর চরণ-চতুষ্টয়ে নিবদ্ধ, ইহা? 
আমার শোকাবেগ-প্রভাবে ক হইতে বহি- 
গত হইয়াছে, এজন্য ইহা শ্লোক বলিয়া 
প্রথিত হউক ।--আর যদিও ইহা আমার 
অনুচিত শোক হইতেই প্রবৃত্ত হইয়াছে, 
তথাপি ইহ! আমার অযশোরূপ ন! হইয়া 
যশোরূপই হউক । মহর্ষি এই উদার বাক্য 
কহিলে শিষ্য ভরদ্াজ, গুরুর প্রতি প্রীতি-প্রদ- 
শন পূর্বক প্রহ্ৃক্ হৃদয়ে তাহার অনুমোদন 
করিলেন। 

অনন্তর মহর্ষি, শিষ্যের সহিত এইরূপ 
কথোপকথন করত সেই শোক-সম্ভৃত শ্লোক 
চিন্তা করিতে করিতে আশ্রমে প্রতিনিরৃতত 
হইলেন। সংযতেন্দ্রিয বিনয়-সম্পন্ন শিষ্য ভর- 
দ্বাজও পূর্ণ কলস গ্রহণ করিয়া গুরুর পশ্চাৎ 
পশ্চাৎ প্রত্যাগমন্‌ করিলেৰ। ধর্মমজ্ঞ মহর্ষি, 
শিষ্যের নছিত আশ্রমে প্রবেশ পূর্ববক উপ- 
বিট হইয়া নানাপ্রকার.কখোপকথন করিতে 
লাগিলেন পরন্ত গ্ষণকালের জন্যও তাহার 
হৃদয় হইতে সেই গ্লোক-বিষয়িণী চিন্তা 
অপনীত হুইল না ;--তিনি তদগত চিতই 
অবস্থান করিতে লাগিলেন । , 

অনন্তর, সর্ব-লোক-কর্ত স্বয়স্তু ভগবান 
প্রভু স্বয়ং ব্রহ্মা, চিস্তাকুলিত সেই মহর্ষিকে 


ডি. 





২] 


২ সর 
রামায়ণ। | 


5 





দর্শন করিবার নিমিত সেই স্থানে আগমন 
করিলেন। বালীকি তাহাকে দর্শন করিবা- 
মাত্র তৎক্ষণাৎ উথথান পূর্ববক পরম বিম্মিত 
ও অতি সন্ত্রমবশত সংযতবাঁক্য হইয়! অতীব 
বিনীত-ভাবে কৃতাঞ্জলিপুটে কিয়ৎক্ষণ দণ্ডায়- 
মান রহিলেন। পরে তিনি তাহাকে যথা- 
বিধানে প্রণামপূর্ব্ক অনাময় জিজ্ঞাসা করিয়া 
পাদ্য অর্ধ্য আসন প্রদান ও স্ততি পাঠ প্রভৃতি 
দ্বার! তীহার পৃজা করিলেন। অনস্তর ভগবান 
পিতামহ পরম পবিত্র আসনে উপবিষ্ট হইয়া 
মহর্ষি বাল্মীকিকেও আসন পরিগ্রহ করিতে 
অনুমতি দিলেন। বাল্ীকি, পিতীমহর অনু- 
জ্ঞানুসারে আসনে উপবেশন করিলেন ।* 

এইরূপে সাক্ষাৎ লোক-পিতামহ স্থখোপ- 
বিষ্ট হইলে বাল্সীকি তদগত চিতে চিত্ত! 
করিতে লাগিলেন যে, পাপাত্বা নীচাশয় 
নিষাদ, কি কষ্টকর কার্ধ্যই করিয়াছে! 
সে তাদৃশ হ্থচারু-রব ক্রৌঞ্চকে বিনাঁপরাধে 
বধ করিল! এইরূপ চিন্তা করিতে করিতে 
মহর্ষির শোকাবেগ প্রবল হইয়! উঠিল; 
তিনি ক্রৌঞ্চীর নিমিত যুহুরূহ্থ শোক করিতে 
করিতে তদ্গত চিত্ত ও শোক-পরবশ হইয়া 
ব্রহ্মার সমক্ষেই পুনরায় নেই শ্লোক পাঠ 
করিয়া! ফেলিলেন। তখন ব্রহ্মা সহাম্ত মুখে 
তাহাকে কহিলেন, মহর্ষে ! ক্রৌঞচ-বধ-উপ- 
লক্ষে তোমার মুখ হইতে যাহা নিঃস্ত 
হইল, তাহা! তোমার শোঁক-বাক্যে নিবদ্ধ 
হওয়াতে . শ্লোক বলিয়াই বিখ্যাত হউক, 
্রহ্ন! আমার. সঙ্কল্লানুসারেই তোমার মুখ 
হইতে ঈদৃশ বাক্য নির্গত হইয়াছে । 





মহধে! এক্ষণে তুমি গুণ-সম্পন্ন ধীমান 
ধর্মাত্বা রামের সমগ্র চরিত বর্ণন করিয়া 
লোকে প্রচার কর। তুমি নারদ-মুখে যেরূপ 
রামচরিত শ্রবণ করিয়াছ, তাহা সম্পূর্ণরূপ 
প্রকাশ করিতে প্রবৃত্ত হও। ধীমান রাম, 
লক্ষমণ, সীতা, বানর এবং রাক্ষসগণ প্রকাশ্য- 
রূপে বা! গুগ্ুভাবে যেখানে যে সময় যে কার্ধ্য 
করিয়াছেন, অথবা ইহাদেরও বিদিত ব1অবি- 
দিতভাবে যাহাযাহা! ঘটিয়াছে; তৎসমুদায়ের 
মধ্যে যে যে বিষয় তোমার অবিদ্িত আছে, 
আমার প্রসাদে তৎসমুদায়ই এক্ষণে তোমার 
জ্ঞানগোচর হইবে। রাজ! দশরথ মহিষীর 
সহিত বা প্রকৃতির সহিত যখন যে স্থানে 
অবস্থান করিয়াছেন, যখন যে বাক্য বলিয়া- 
ছেন, যখন যাহ! মনে করিয়াছেন, যখন 
যাহার অনুষ্ঠানে প্রবৃত হইয়াছেন, আমার 
অনুগ্রহে তুমি তত্মমুদায়ই পরিজ্ঞাত হইতে 
পারিবে। এই কাব্য মধ্যে তোমার মুখ 
হইতে একটিও অনৃত বাক্য নিঃস্থত হইবে 
না। এক্ষণে তুমি পবিত্র মনোহর শ্রীরাম- 
চরিত শ্লোকবদ্ধ করিয়া প্রকাশ কর।' 

এই মহীতলে যতকাল পধ্যন্ত পর্বত ও 
নদী সকল বিদ্যমান থাকিবে, ততকাল পর্য্যস্ত 
রামায়ণ-কথা বিলুপ্ত হইবে না; এবং যত 
কাল পর্য্যস্ত ত্বৎপ্রণীত রামায়ণ কাব্য ভূতলে 
প্রচারিত থাকিবে, তত কাল পর্য্যস্ত ব্রহ্ম 
লোকের ভর্ধ অধ, সকল প্রদেশেই তুমি 
বিচরণ করিতে পারিবে। ভগবান ব্রদ্ধা 
এই কথ! বলিয়া সেই স্থানেই অন্তর্থিত 
হইলেন। 








বালকাণ্ড। 


মহর্ষিবালীকি ও তাহার শিষ্যগ্ণ এতৎ- 
শ্রবণে পরম বিশ্ময়াবিষ্ট হইলেন। পরে মহর্ষির 
সমুদায় শিষ্য পুনঃপুন এ ক্সোক গান করিতে 
লাগিলেন; এবং যারপর নাঁই বিস্ময়াঁপন্ন 
ও প্রীত হইয়! বারম্বার কহিতে লাগিলেন, 
মহর্ষি কর্তৃক সমানাক্ষর পাদ-চতুষউয়ে যাহা 
গীত হইয়াছে, অতিশয় শোকাবেগ-ভরে সমু- 
চরিত হওয়াতে সেই শোকই শ্লোকরূপে 
পরিণত হইল। ৃ 

অনন্তর আত্মজ্ঞান-সম্পন্ন উদার-বুদ্ধি কীর্তি- 
মান মহর্ষি বাল্মীকি, এইরূপ কৃতসঙ্কল্প হইলেন 
যে, ঈদ্ৃশ করুণ-রস-পূর্ণ শ্লোকদারা ধর্্ম-অর্থ- 
কাম-মোক্ষ-রূপ চতুর্বিবিধ-গ্ুরুষার্ঘ-সাধক, বু- 


বিধ-বিচিত্র-বিষয়-পৃরিত, রত্বাকর-সদৃশ বহু- 


বিধ-রত্বনিলয় ও সর্ধববিধ লোকের শ্রবণ- 
স্থুখকর সমগ্র রামায়ণ কাব্য প্রণয়ন করিব। 
পরে তিনি .উদার-চরিত-বোধক-স্থললিত- 
পদাবলী-বিভূষিত সমাক্ষর শত শত শ্লোক" 
দ্বারা যশম্বী রামের যশোবর্ণন বিষয়ক. কাব্য 
প্রণয়ন করিলেন। 

এক্ষণে, সমাস-সন্ধি-গ্রকুতি প্রত্যয়-যোগ- 
নিষ্প্ন, সম অর্থাৎ পতত্প্রকর্ষ-গ্রভৃতি-দৌষ- 
পরিশূদ্য, মাধুর্য গুণ-বিভূষিত, করুণরস-পূর্ণ, 
প্রসাদগুণ-সম্পন্ন বাক্যসমূহে নিবদ্ধ, পিতা- 
মহানুগ্রছে অবিতথ-বচন মহ্র্ষি-প্রণীত, সেই 
রঘুপ্রবীর শ্রীরামচরিত এবং রাবণবধ-বিবরণ 
সকলে শ্রবণ কর। 








১5 
তৃতীয় সর্গ। 


বান্দীকির পরোক্ষ-জ্ঞান ও কাব্যোপসংক্ষেপ। 


রাম-চরিতানুসন্ধান-পরায়ণ মহর্ষি বাল্মীকি, 
প্রথমত নারদমুখে কাব্য-বীজ-স্বরূপ শ্রীরাম- 
গুথাবলী-বর্ণন শ্রবণ পুর্ববক পশ্চাৎ লোকের 
নিকট রামের চরিত অনুসন্ধানে প্রবৃত্ত 
হইলেন। পরে তিনি যথাবিধি আচমনপুর্ববক 
কৃতাঞ্জলিপুটে প্রাচীনাগ্র কুশোঁপরি উপবেশন 
করিয়৷ যোগবলে রাম সীতা! প্রভৃতির চরিত 
উদ্তমরূপে পর্য্যবেক্ষণ করিতে লাগিলেন। 
রা, লক্ষণ, সীতা, রাজা দশরথ, কৌশল্যা, 
কৈবেয়ী প্রভৃতি রাজ-মহিষীগণ ও সমুদায় 
প্রজার সম্বন্ধে যখন যাহা ঘটিয়াছে, যিনি 
যখন যেরূপ চেষ্ট1 করিয়াছেন, যিনি যখন 
যেরূপ বাক্য বলিয়াছেন, যিনি যখন যেরূপ 
হান্য পরিহাসে প্রবৃত্ত হইয়াছেন, এবং খিনি 
যখন যে ভাবে চলিয়াছেন, মহর্ষি সমাধিস্থ 
হইয়। যোগবূলে তৎসমুদায়ের নিগুঢ় তত্ব 
প্রত্যক্ষবৎ সঞ্দর্শন করিতে লাগিলেন । সত্য- 
সন্ধ রাম লক্ষণ ও,সীত। য্ুকালে বনে বনে 
বিচরণু করেন, তৎকাঁলে তাহাদের সমবদ্ধে 
যাহা যাহ! ঘটিয়াছিল, তৎসমুদায়ও তিনি 
যোগবলে প্রত্যক্ষ করিতে লাগিলেন ।---- 

শ্রীরামের জন্ম, ও স্বয়ং অক্ষত থাকিয়! শক্রু- 
পরাজয়-সামর্ধ্, তাহার প্রজানুরঞ্জন-প্ররৃতি, 
সর্ববলোক-প্রিয়তা, ক্ষাস্তি, সৌম্যতা, স্ত্য- 
বাদিতা, বিশ্বীমিত্রের হিত তীহারগমন কালে 
বহুবিধ বিচিত্র কথা, মিথিলা-গমন, ধনু্র্স, 


২ 


চ 





৯২ 


রামায়ণ। 





জানকীর বিবাহ, পরশুরামের সহিত বিবাদ, 
দ্শরথের ভয়, রাঁমচন্দ্রের রাজ্যাঁভিষেকের 
আয়োজন, কৈকেয়ীর দুরভিসন্ধি, অভিষেকের 
ব্যাঘাত, রামচন্ট্রের নির্বাসন, রাঁজা দশ- 
রথের শোক, বিলাপ, মোহ ও পরলোক- 
গমন, প্রজাগণের বিষাদ, কৌশলক্রমে তাহা- 
দিগকে অধোধ্যায় প্রতিনিবৃত্ী-করণ, নিষা- 
দাধিপতি গুহের সংবাদ, স্থমন্ঘের অযোধ্যায় 
প্রত্যাবর্ডন, গঙ্গা-সমুত্তরণ, মহর্ষি ভরদ্বাজের 
দর্শন, তরদবাজের অভিমতি অনুসারে চিন্রকুট" 
পর্ববত-দশনি, চিত্রকুট পর্ধবতে কুটার-নির্ম্মীণ 
ও অবস্থান, ভরতের আগমন, ভরতের অনু. 
নয়-ধিনয় পূর্ববক রাঁমকে প্রতি-নিবৃত্ত করিধার 
চেষ্টা, রামচন্দ্রের পিতৃতর্পণ, রাম-পাছুকা- 
দ্বয়ের অভিষেক ও ভরতের নন্দিগ্রামে বাস, 
স্রীরামের দগ্ডকারণ্যে প্রবেশ, স্ৃতীক্ষের মহিত 
সাক্ষাৎকার, অনসুয়ার সহিত সীতার সহবাঁস, 
অনসুয়। কর্তৃক-অঙ্গরাগ-প্রধান, শরভঙ্গ-নামক 
মহর্ষি আশ্রমে বাস, বাসব-সন্দর্শন, শ্ীরামের 
অগন্ত্ের আশ্রমে বাস ও অগস্ত্যের নিকট 
দিব্য শরাসন গ্রহণ, বিরাধ নামক রাক্ষসের 
বধ, পঞ্চবটীতে বাস, শূর্পণখার হাষ্য পরি- 
হাস ও তাহার নানিকা-চ্ছেদন, খর ও 
ভ্রিশির! নামক রাক্ষম বধ, রাবণের সীতা- 
হরণোদ্যোগ, মারীচ-বধ, সীতাহরণ, গৃথ- 
রাজ জটায়ুর নিধন, শ্রীরামের বিলাপ, কবন্ধ- 
নামক রাক্ষস কর্তৃক রামাদির গ্রহণ, কবন্ধ- 
নিধন, রামের শররী-সন্দর্শন, ফলমূল-ভক্ষণ, 
পম্পানদী-দর্শন, পম্পানদীতে মহাত্মা রাঘ- 
বের বিলাপ ও প্রলাপ, হনুমানের সহিত 


সাক্ষাৎ রামচক্দ্রের খধ্যমূক পর্বতে গ্রমন, 
স্থগ্রীবের সহিত সমাগম, তাল-ভেদাদি দারা 
বীর্য্য-বিষয়ে ্গ্রীবের বিশ্বামোৎপাদন, বালী 
ও স্থত্রীবের নিষুদ্ধ, বালিবধ,স্থগ্রীবকে রাজ্যে 
সংস্থাপন, তারার বিলাপ, রাম ও স্গ্রীবের 
নিয়ম-স্থাপন, তদমুসারে রামের বর্ষাকালে 
নিরুদ্যোগ হইয়া অবস্থান, রঘুপ্রবীর রাম- 
চন্দ্রের কোপ, স্বশ্রীবের কপি-সৈন্য-সংগ্রহ, 
নানাদিকে সৈন্য-প্রেরণ ও পৃথিবীর সংস্থান- 
কথন, হনুমানের হস্তে রামের অঙ্গুরীয়ক- 
প্রদান, খক্ষরাজের বিল-দর্শন, বানরগণের 
প্রায়োপবেশন, সম্পাতির সহিত সাক্ষাণ্, 
পর্বতারোহণ, হনুমানের সমুদ্রে-লঙ্ঘন, সমু- 
দ্রের বচনানুসারে হনুমানের মৈনাক-পর্ববত- 
দর্শন, রাক্ষমীর তর্জন, ছায়ীগ্রাহ নামক 
রাক্ষসের দর্শন, দিংহিকা-নিধন, লঙ্কাপুরী- 
দর্শন, নিশাকালে লঙ্কীপুরীতে প্রবেশ, হনু- 
মান একাকী বলিয়া তাহার কর্তব্যাকর্তব্য- 
বিষয়িণী চিন্তা, পান-ভূমিতে হনুমানের গমন, 
অবরোধ-দর্শন, রাবণ-দর্শন, পুষ্পক-দর্শন, হনু- 
মানের অশোক বনে গমন, সীতা-দর্শন, 
রাক্ষসী-দর্শন, রাঁবণ-সন্দর্শন, সীতার নিকট 
রামের অঙ্ুরীয়রূপ অভিজ্ঞান-প্রদান, সীতার 
সহিত হনুমানের কথোপকথন, রাক্ষসী- 
দিগের তর্তজন, ত্রিজটার স্বপ্ন দর্শন, সীতার 
মণি-প্রদ্দীন, অশোক বনের রৃক্ষ-ভঙ্গ, রাক্ষসী- 
দিগের পলায়ন, রাঁবণ-কিস্করগণের বিনাশ, 
মন্ত্রিপুত্রবধ, সেনাপতি-বধ, অক্ষ-বধ, ইন্দ্র 
জিতের যুদ্ধ-প্রয়াণ, ইন্দ্রজিতের ব্রঙ্গান্ত্রে |' 
হনুমানের বন্ধন, লঙ্কা-দাহ ও লঙ্কা-বিমর্দন, 








বালকাও। 








১৩ 





হনুমানের পুনর্ধবার সাগর-লঙ্ঘন, মধুহরণ, 
রামের নিকট মণি'প্রদান, রামের প্রতি আশ্বাপ- 
প্রদান, সমুদ্রের সহিত রামের সমাগম, নল 
দ্বারা সেতৃ-বন্ধন, সেতু দ্বারা! সৈন্যদিগের সমুদ্র 
পার হওন, ভীষণ-ভাঁবে লঙ্কা-অবরোধ, বিভী- 
ষণের সহিত সমাগম, বিভীষণ কর্তৃক রাবণ- 
বধের উপায়-কখন, কুস্তকর্ণ-বধ, মেঘনাদ-বধ, 
রাবণ-বধ, সীতার উদ্ধার, লঙ্কারাজ্যে বিভী- 
ণের অভিষেক, রামের পুষ্পক-যীনে আরো- 
হণ ও অযোধ্যাতিমুখে গমন, মহর্ষি ভরদ্বাজ- 
সমাগম, ভরতের নিকট হনুমৎ-প্রেরণঃ ভর- 
তের সহিত সমাগম, রামচন্দ্রের রাজ্যাভি- 
ষেকের উৎসব, বানর-সৈন্য ও রাক্ষস-সৈন্যের 
বিসর্জন, অগস্ত্য প্রভৃতি মহর্ষিগণের সমাগম, 
রাক্ষসগণের উৎপত্ভিবকখন, রাবণের দিখিজয়- 
কীর্ভন, সীতা-পরিত্যাগ, রামের প্রজ্জারঞন, 
রাজ-পদাভিষিক্ত ধীমান রামের চরিত, এই 
ভূতলে রামের ভবিষ্য ঘটনা, যুনা-তীর-বাসী 
পবিগণের সমাগম, লবণ-বধের নিমিত্ত শক্রুখ্ন- 
প্রেরণ বাঙ্মীকির আশ্রমে দীতার পুক্রদবয়- 
প্রমব, লবণ-বধ, কাল ও দুর্বাসার সমাগম, 
লন্ষষণ-পরিত্যাগ, এবং রামচন্দ্র যেরূপ পুত্র- 
 দিগকে রাজ্যে স্থাপন করিয়া স্বর্গে আরো- 
(হণ করিয়াছিলেন ; ত্রিলোক-দর্শা বাল্সীকি 
 তপোবলে ও যোগবলে সেই সমস্ত বিষয় কর- 
 তলস্থিত আমলকের স্যায় প্রত্যক্ষ করিলেন। 
[ই মহর্ষি এই সকল সন্দর্শন করিয়া হুবিস্তীর্ঘ 
| রাম-চরিত-বর্ণনে প্রবৃত্ত হইলেন। ইহ! পাঠ 
| বাঁ শ্রবণ করিলে পুশ্য-পুঞ্জ-সঞ্চয় হয়। ইহা! 
হইতে ধর্শ-অর্থ-কাম-রূপ পুরুতার্থপ্রয় লাভ | 


করা যাইতে পারে। এই অন্ভুত কাব্য'সাগরে 
বেদার্ধরূপ রত্ব-সমূহ নিহিত রহিয়াছে। 
মহর্ষি বালীকি এইরূপে সম্পূর্ণ রামায়ণ" 
কাব্য প্রণয়ন করিয়া চিন্তা করিতে লাগিলেন 
যে, কোন্‌ ব্যক্তি ইহ! ভূমণ্ডলে প্রচারিত 
কুরিখেন। অধ্যাত্স-তত্ববিশারদ মহর্ধি এই- 
রূপ্র চিন্তা করিতেছেন, ঈদৃশ সময়ে তাহা'র 
শিষ্য, তরুণ-বয়স্ক, রূপ-লাবণ্য-সম্পন্ন, ওার্য্য- 
গুধ-বিশিষ্ট, মুনি-বেশ-ধারী, সীতা-রামাঙ্গসম্ভব 


কুশওলব,তাহার চরণ বন্দনা করিলেন । ভগ- 


বান বাল্মীকি তাহাদিগকে প্রণত ও সন্মুখ-শ্হিত 
দেখিয়া ম্তকাত্ত্রাণ পুর্ববক কহিলেন, আমি 
এই আর্ধ রামায়ণ কাব্য প্রণয়ন করিয়াছি, 
আমার আজ্ঞানুসারে তোমরা ইহা! অধ্যয়ন 
ও ধারণ কর। ইহা কীর্তন ও শ্রবণ করিলে 
পুণ্য-সঞ্চয় হয়। ইহাতে পৌলস্ত্য-বধ বর্ণিত 
হইয়াছে । ইহা ছারা ধর্্, অর্থ ও কাম, 
এই পুরুযার্ধত্রয় লাভ করা যাইতে পারে। 
ইহা ভ্রুত, মধ্য ও বিলক্িত লয়-সহকারে ; 
পঠিত বা গীত হইলে অতীব শ্রবণ-মধুর | 
হইয়া থাকে ষড়ুজ প্রত্বতি সপ্ত স্বরে ও | 
সপ্ত জাতি দ্বারা তুন্্রী সহকারে ইহ! এরূপ 
মধুর গান করা যাইতে পারে যে, তাহাতে 
শ্রোতৃবর্গের মন সর্ববতোভাবেই অপহ্ৃত | 
হইয়। যায়। ইহাতে শূঙ্গার, বীন্ঘ, বীভৎস, | 
রৌদ্র, হাস্য, ভয়ানক, করুণ, অন্ভুত, শাস্ত, 
এই নববিধ কাব্য-রসেরই সমাবেশ আছে। 
ভগবান মহর্ষি সেই ছুই বালককে এই- 
রূপ বলিয়া রাঁম-চরিত-বিষয়ক কাব্য উত্তম 
রূপে অধ্যয়ন করাইতে আরম্ভ করিলেন । 














১৪ 


রামায়ণ। 





যখন তাহার! এই পরম পবিত্র রামায়ণ-কাব্য 
বিশিউরূপে কণ্টস্থ করিলেন, তখন মহর্ষি 
তাহাদিগকে কহিলেন, তোমরা মহর্ধিগণের 
সভায় এবং রাজর্ধিগণের ও পুণ্যাত্মা সাধু- 
গণের সমাগম হইলে সেই স্থানে এই রামা- 
য়ণ-কাব্য গান করিতে আরম্ভ কর। যেমন 
একটি বিন্ব হইতে তাহার প্রতিবিম্ব উৎপন্ন 
হয়, সেইরূপ রামচন্দ্র অনুরূপ-রূপ-সম্পন্ন, 
বেদ-বেদাঙ্গ-পুরাণ-ইতিহাস প্রভৃতির পার- 
দর্শী, স্বভাবত-মধুর-স্বর, দেব-সদৃশ রূপবান, 
রাজপুত্র কুশ ও লব গুরুর উপদেশ-অনু- 
সারে অধ্যাত্ম-বিদ্যা-বিশারদ সাঁধুগণের সমীপে 
সেই স্ত্রমধূর রামায়ণ কাব্য মধুর ম্বরে গান 
করিতে আরন্ত করিলেন। তাহাতে ব্রন্ধা, 
ইন্দ্রাদি দেবগণ, গন্ধবর্বগণ, পতগ-গণ, পক্সগ- 
গ্রণ ও মহর্ষিগণ তাহাদের প্রতি পরম প্রীত 
হুইলেন। 

একদ! এক স্থানে মহর্ষিগণ সমবেত 
হইয়াছেন, এমত সময় দেব-সদৃশ রূপ-সম্পঙ্গ 
কুশ ও লব তাহাদের সম্মুখে সমস্বরে রামায়ণ 
কাব্য গান করিতে আরম্ভ করিলেন। এ গীতি 
শবণ করিয়। ধীষিগণ বাঁম্পাকুলিত-লোচন 
হইলেন, তাহাদের আনন্দের পরিসীমা 
থাকিল না। বনু ব্যক্তি এককালে সাধুবাদ 
প্রদান করাতে মহান শব্দ উখ্িত হইতে 
লাগিল। ধর্ম-বৎসল মুনিগণ অতীব প্রীতব- 
হৃদয় হুইয়৷ গায়ক কুশ ও লব ভ্রাতৃদ্ধয়কে 
প্রশংসা করত. কহিতে লাগিলেন, আহ! 
কাব্য কি ভাবানুগতই হইয়াছে! আহা ! কি 
মধুর সঙ্গীত ! আহা ! এই বালক-ছয়ের কি 


মধুর স্বর ! আহ ! ভগবান রামচক্দ্রের সমগ্র 
চরিত কি মহান উদার! এই সমুদয় ঘটন! বনু 
দিন পৃর্ব্বে হইয়া গিয়াছে বটে, কিন্ত আমরা 
যেন এক্ষণে প্রত্যক্ষ দেখিতেছি! এই কাব্য 
সমাক্ষর পদে ও স্থমধুর সরল সংস্কত বাঁক্য 
নিবদ্ধ হইয়াছে । মধুর-স্বর-সম্পন্ন, তরুণ, 
দেবকুমার-সদৃশ কুশ ও লব এই কাব্যের 
অনুরূপই গায়ক ও পাঠক হইয়াছে । 

এই রামচরিত-বিষয়ক কাব্য কি হ্বশ্রাব্য ! 
কিস্থপাঠ্য! ইহাদের সঙ্গীত কি স্থস্বর! ইহাতে 
যথাস্থানে সন্ধি, যথাস্থানে পদ-বিন্যাস ও 
যথাস্থানে তালমানাদি থাকাতে কি মনো 
হরই হইয়াছে; ইহা উত্তম স্বরসম্পন্ন হওয়াতে 
সকলেরই মনোরগ্জন হইতেছে! 

কুশ ও লব এইরূপে প্রশংসিত ও সম্মা- 
নিত হইয়! পুনর্ববার সমধিক স্থমধুর স্বরে 
উত্তমরূপে গ্রান করিতে আরম্ভ করিলেন, 
তাহাতে প্রীত-হৃদয় হইয়া কোন খধি 
ভীহাদিগকে পানীয় কলস প্রদান করিলেন, 
কেহ স্থস্বাছু বন্য ফল, এবং কেহ ব! 
ইপ্িত বন্ধল পারিতোষিক দ্রিলেন। কোন 
খাষি কৃষ্ণাজিন, কেহ যজ্জঞোপবীত, কেহবা 
কমগুলু, কেহ বা মুপ্ত-মেখলা, কেহ খধি-যোগ্য 
আসন, কেহ কৌপীন, কেহ বা হুট হইয়া 


একখানি কুঠার, কেহ ব! কাষায় বন্ত্র,কেহ বা 


একখানি ছিন্ন বস্ত্র, কেহ জটা-বন্ধন-রজ্জু, কেহ 
বা প্রমুদিত হইয়া কাষ্ঠ-বন্ধন-রজ্জু, কেহ যজ্ঞ- 
ভাগ কেহ বা কাষ্ঠ-ভার, এবং কেহ কেহ বা 
উদুম্বর-কাষ্ঠ-নির্ষিত আসন প্রদান করিলেন 
কোন কোন মহ্র্ষি আনন্দিত হইয়া আশীর্বাদ 











বালকাও। 





৮৫ 





করিতে লাগিলেন; এবং কেহ কেহবা হর্য- 
ভরে কহিলেন, তোমরা চিরজীবী হও। 
অবিতথ-বাঁদী মহর্ষিগ্ণ এইরূপে সকলেই 
বরপ্রদ্ধান করিতে লাগিলেন। 

মুনিগণ সকলেই প্রশংসা পূর্বক কহিতে 
লাগিলেন যে, মহর্ষিপ্রণীত এই আখ্যান 
অতীব চমৎকার; ইহা! কবিত্ব শক্তির একমাত্র 
আধার ; ইহার বিবরণ সমুদায় যথাস্থানে 
বিন্যস্ত হইয়াছে; ইহা আয়ুফ্য, পুষ্টি'জনন 
ও সর্বশ্রুতি-মনোহর। 

প্রথমত মহর্ষিগণ এইরূপে এই রামায়ণ" 
কাব্যের প্রশংসা! করিয়াছিলেন, এই অন্ভুত 
আর্ষ রামায়ণ-কাব্য কবিগণের উপজীব্য 1 
দেব-সদৃশ-নিরুপম-রূপ-সম্পন্ন কুশ ও লব 
এইরূপে সর্বত্র প্রশংসিত হুইয়া রাজধানীতে 
রাঁজগণ-সমীপে এই কাব্য গান করিয়। বেড়া- 
ইতে লাগিলেন। এই সময় রামচন্দ্র অশ্বমেধ 
যজ্ঞের অনুষ্ঠান করিতেছিলেন, তিনি এই 
গায়কদ্বয়ের বিষয় শ্রবণ করিয়া বিশ্বস্ত পুরুষ 
দ্বারা তাহাদিগকে সম্মান পূর্বক লইয়া 
গেলেন। কুশ ও লব, যজ্ঞে দীক্ষিত ব্রাঙ্গণ 
শ্ঈণের অবকাশ সময়ে রামের আজানুসারে 
রাম, লক্ষমণ ভরত, শত্রদ্দঃ এবং অন্যান্য 
ভূপতিগণের ও বশিষ্ঠ, অত্র প্রত্ৃতি ব্রহ্মবাধী 
মহ্র্ষিগণের সমক্ষে এই রামায়ণ-কাব্য গান 
করিতে আরম্ত করিলেন। রামচন্দ্র মহামূল্য- 
আন্তরণ-সংরৃত নির্মল-আসনে সমাসীন হইয়া 
, | ভরত প্রভৃতি ভ্রাতৃগণের সহিত, বছ-সংখ্য , 
পুরবাসিগণের সহিত ও শতসহত্র জনপদ- 


আত্মচরিত রামায়ণকাব্য শ্রবণ করিতে 
লাগিলেন। ৃ 
অনন্তর রাম তন্্রন্বর-সদৃশ-নুস্বর-দম্প, 


বিনয়-নত্র, দেব-সদৃশ-পরম-রূপবান, কুমার 


কুশ ও লবের প্রতি দৃষ্টিপাত করিয়া লক্ষমণকে 
এবং "সমুদয় সদস্যগণকে কহিলেন, এই 
দুইটি বালক দেবতার ন্যায় তেজঃসম্পন্ন; 


ইহারা বিচিত্র-পদ-বিন্যাস ও বিচিত্র অর্থে স্থম- 


ধুর স্বরে মনোহর গান করিতেছেন; তোমরা 
ইহা মনোযোগ পূর্বক শ্রবণ কর। দেখ, 
তপোবনবাসী অথচ রাজ-লক্ষণাক্রাস্ত বালক 
এই কুশ ও লব, মহর্ষি-বাল্ীকি-বিরচিত 
অস্ভুত সঙ্গীত দ্বারা আমারই চরিত গান 
করিবে। 

অনন্তর কুশ ও লব আরামের অনু- 
জ্ঞানুসারে আদ্যোপান্ত সমুদয় রামায়ণ- 
কাব্য যথাক্রমে গান করিতে আরস্ত করি-। 
লেন, রামচন্দ্রও সমাগত জনগণের সহিত 
একত্র হইয়া অনন্য-চিত্তে তাহা শ্রবণ করিতে 
লাগিলেন। 


০ 


চতুর্থ সর্গ। 
অনুক্রমণিক1। 


ছি 


রামচন্দ্র রাজ্যাভিষিক্ত হইলে, ভগবান |. 


মহর্ষি বাল্সীকি, বিচিত্র-পদ-বিন্যাস-পূর্ববক 
উদার অর্থে এই বিচিত্র শ্রীরাম-চরিত কীর্তন 
করিয়াছিলেন। এই সর্বশ্রেষ্ঠরমণীয় আখ্যান 


বাসী জনগণের সহিত, মহর্ষি বাল্গীকি-প্রণীত | বিষুঃভক্তি-প্রদ ও পরম পবিত্র । এই চিরস্তন 





চি 


5৪ 





১৬ 


ইতিহাসে বেদ-চতুষ্টয়ের তাৎপর্ধ্য অমুদায় 
নিহিত রহিয়াছে 

তাপস-বেশ-ধাঁরী ইন্ষাকুবংশ-সম্ভূত কুশ 
ও লব, ধৌম্য মাগুব্ট কুশিক প্রভৃতি মহর্ি- 
গণকে, ক্রত-পরায়ণ সংযতেন্দরিয় ত্রাহ্ণ- 
গণকে, আর্ষিসেন প্রভৃতি রাজগণকে 'এবং 
কোশল-দেশীয় সমুদ্ায় প্রজাগণকে ইহ! শ্ররণ 
করাইয়াছিলেন। ইহা শ্রবণ করিলে ইহু- 
লোকে ধন, যশ, আয়ু ও পরলোকে স্বর্গলাত 
হয়। ইহা মহৎ স্বস্ত্যয়ন-_-ইছা। পাঠ করিলে 
সমুদায় আপদ্‌-বিপদ শাস্তি হইয়া থাকে। 
যাথার্ধ্য-অবলম্বন পূর্বক ইহাতে মহাত্া 
রামচন্দ্রের কীর্তি বর্ণিত হইয়াছে। গ্রই 
' রামায়ণ-কাব্যমধ্যে ধর্শা, অর্থ, কাম, স্ৃবি- 
স্তীর্ণ দণ্ডনীতি, বেদার্থ ও কৃষি বাণিজ্য 
প্রভৃতি সমুদয় বার্তা-পান্ত্র লমিবেশিত রহি- 
ষ্াছে। 
যিনি প্রতিদ্দিবস শ্রবণ করিবেন, তিনি ইহ- 
লোকে ত্বনন্য-্থুলত ভোগ্য বস্তু তোগ করিয়া 
চরম কালে দেব-সদৃশ হইবেন । ইহাতে 
ইক্ষাকু-বংশ-সম্ভুত ভূপতিগণের, ধীশক্তি- 
সম্পন্ন জনকের এবং দেবর্ষি পুলত্ত্যের,বংশ- 
বর্ণন আছে। মহানুভব রামচন্দ্রের অশ্বমেধ 
যজ্ঞ পরিসমাণ্ত হইলে' কুশ ও লব সর্ব- 
(ষস্তোষকর এই রাষায়ণ-আখ্যান প্রথম হইতে 
শেষ পর্য্যস্ত কীর্তন করিয়াছিলেন ॥ তন্মধ্যে 
ধর্মার্ঘপ্রতিপাদক, পাপনাশন, মঙ্গলকর 


॥ 


' তাহার সবিস্তার নির্ঘষ্ট কথিত হইতেছে। 








 তর্থলনা, মহধি বিশ্বামিত্রের নিজ-বংশ কীর্তন, 
শবিত্র-সলিল। গঙ্গার উৎপত্তি, দিব্য-গর্ভ- 


ক্লাজর্ষির বংশ-কীর্তন, অহল্যার শাপ-মোচন, | 
মিখিলার্শন, যজভুমি-দর্শন, মিখিলাধিপতি | 
(জনক-দর্শন, ধীমান শতানন্দ কর্তৃক রাঘবের | 
নিকট মহাত্মা কৌশিকের সমগ্র চরিত-কীর্ন, ; 
[আদিকাণ্ডে যাহা যাহা কীর্ডিত হইয়াছে, | ধনুর্ড্, জনকের কন্যা-প্রদান, জনকের সহিত | 
 রাজ। দশরথের সমাগম, সীতা উ্শিলা প্রস্ভৃতি | 





ইহাতে প্রথমত নারদের প্রতি প্রশ্ন, 
বালীকির তমসা-তীরে গমন, ত্রহ্মার দর্শন, 
্রহ্ষা হইতে উত্তম বর-প্রাপ্তি, এবং রামায়ণ 
কাব্যের শ্লোক-পরিমাণ কীত্তিত হইয়াছে । 
পরে অযৌধ্যা-নগরী-বর্ণন, রাজা দশরথের 
বর্ণন, অমাত্য-বর্ণন, কৌশল্যা-বর্ণন, পুভ্রের 
নিমিত রাজা দশরথের মন্ত্রণা, অশ্বমেধ 
যজ্ঞের অনুষ্ঠান, উত্তম বর-প্রাপ্তি, যজ্জভাগ- 
গ্রহণের নিমিত্ত দেবগণের আগমন, রাবণ- 
বধের নিমিত্ত দেবগণের মন্ত্রণা, দেবলোক 
হইতে দেবগণের অবতরণ, দিব্য পায়সের 
উৎপত্তি, রাজপুত্রগণের জন্ম, কৌশল্যার 
গর্ভে রামের, কৈকেয়ীর গর্ভে ভরতের, সমি- 
ভ্রার গর্ভে লঙ্গমণ ও শত্রুর উৎপত্তি, সমুদায় 
বানরদিগের উৎপত্তি, ' বিশ্বামিত্রের সহিত 
রাজ! দশরথের সমাগম, বিশ্বামিত্রের যজ্ঞ- | 
রক্ার্থ রামচন্দ্রসমর্পণ, লক্ষমণের অনুগমন, 
বিশ্বামিত্রের নিকট রাম ও লক্ষণের বিদ্যা- | 
প্রাপ্তি, অনঙ্গাশ্রমে বাস, তাড়কাবন-দর্শন, ৃ 
তাড়কা-বধ, রামের অন্ত্রলাত, রামের সিদ্ধা- | 
শ্রমে বাস, যজ্ঞ-রক্ষা হুবাহ-বধ, মারীচের | 


পতন, .কার্ডিকেয়ের উৎপত্বি, বিশালনাঁমক 











বালকাও। 


কন্যাগণের পরিণয়, পুত্রবধূ লইয়া রাজা দশ- 


রথের স্বদেশ-গমন, ধীমান জামদগ্র্যের সহিত 
রামের সমাগম, জামদগ্ন্ের দ্বর্গপথ-রোধ, 
রাজা দশরথের অযোধ্যা-প্রবেশ, ভরতের 
মাতামহ-গৃহে বাস, অযোধ্যা-নিবাসী প্রজা- 
গণের আনন্দ ;--এই সকল বিষয় বিস্তারিত- 
রূপে বর্ণিত হইয়াছে। এই প্রথম কাণ্ডের 
নামই আদি অথবা বালকাণু। ইহাতে চতুঃ- 
ষ্টি সর্গ এবং ছুই সহত্র অষ্ট শত পঞ্চাশত 
শ্লোক আছে। এই আদি কাণ্ডে মহাত্মা! রামের 
বাল-চরিত সমুদয় কীর্তিত হইয়াছে। 

ঃপর অযোধ্যাকাণ্ড নামক দ্বিতীয় 
কাণ্ড। ইহাতে রামচন্দড্রের রাজ্যাভিষেকের 
সঙ্থল্প, অভিষেকের ব্যাঘাত, কৈকেয়ীর নিকট 
রাজ! দশরথের অনুনয়-বিনয়, রাঁজ। দশরথের 
শোক, রামের বন-গমন ও লক্ষমণের অনু- 
গমন, প্রকৃতিগণের বিষাদ, রামকর্তৃক তাহ! 
দিগের বিসর্জন, নিষাদাধিপতি-সংবাদ, স্থমন্ত্র- 
বিসর্জন, গন্গী-সমুত্তরণ, ভরদ্াজ-দর্শন, ভর: 
দ্বাজের অনুজ্ঞানুসারে রামের চিত্রকূট- নি 
চিত্রকূট পর্বতে কুটার-নির্্মীণ ও বা, হুমন্ত 
অযেধ্যিয় প্রত্যারৃত হইলে, রাঁজ। দশরথের 
মোহ-প্রাপ্ডি, রাজ! দশরথের নিজ-শীপ-কথন 
ও স্বর্গ-প্রাপ্তি, মাতুলালয় হইতে ভরতের 
শীঘ্র আগমন, রামচন্দ্রকে প্রসঙ্গ করিবার 
নিমিত্ত মহাত্মা ভরতের বন-গমনঃ ভরতের 
ভরদাজ-আশ্রমে বাঁস, ভরতের রাম-দর্শন, 
| রামের পিতৃতপরণ, রাষের নিকট ভরতের 
অনুনয়-বিনয়, জাবালি ও বামদেবের বাকা, 
ইন্ষাকুবংশ-কীর্তন, রামচন্দ্র কোশল-দেশ- 


১৭ 


গমনে অনিচ্ছা, ভরতের রাম-পাছ্কা-গ্রহণ ও 


7 বিদায়, ভরতের নন্দিগ্রামে প্রবেশ, মাতৃ- 


গণের বিসর্জন, মহাত্মা শক্রত্ের অযোধ্যায় 
প্রবেশ ;--এই সকল বিষয় বিস্তারিত রূপে 
কীর্তিত হইয়াছে। এই দ্বিতীয় কাণ্ড অযোধ্যা* 
কাণ্ড নামে কথিত হইয়া থাকে। ইহাতে 
অশতি সর্গ এবং চারি সহআ্র এক শত ষপ্ততি 
শ্লোক আছে। 

£পর আরণ্যককাণ্ড নামক তৃতীয় কাগু। 
ইহাতে মহাবাহু রামের দণ্ডকারণ্যে প্রবেশ, 
অনসুয়ার সহিত সীতার সহবাঁস, অনসুয়া কর্তৃক 
অঙ্গরাগ-প্রদানি, বিরাধ-নামক রাক্ষন-দর্শন ও 
বিরধ-বধ, ধধিগণের সহিত রামের সাক্ষাৎ- 
কার, মৈথিলীর সাত্তবনা, শরতঙ্গা শ্রমে রামের 
গমন, মহেন্দু-দর্শন, রামের হৃতীক্ষের আশ্রমে 
গমন, সীতার সহিত কখোঁপকথন, মন্দকর্ণির 
কথা, ইন্দ্র-বিসর্জজন, ইন্থল'নীমক অস্থরের | 
সংবাদ ও তাহার দৌরাত্ম্য-কীর্ভন, রামের 
অগস্ত্যাশ্রমে বাস, পঞ্চবটা-দর্শন, জটা যু-দর্শন, 
রামের জনস্থানে বাস, শতকাল-বর্ণন, ভরতের 
স্মরণ,কৈকেয়ীর গণ,শূর্পণখার সহিত সং 
শূর্পণখার নামিকাচেছেদন পূর্বক বিরূপকরণ, 
খরনাঁমুক ঘোর রাক্ষ-বধ, দূষণ-বধ, ব্রিশিরো" 
বধ, রাক্ষসী শূর্পণখার 'ঙ্কা-প্রবেশ, শূর্পণখা 
কর্তৃক রাবণের সীতা সম্বন্ধে প্রলোভন, দুরাত্মা 
রাবণের মারীচাশ্রমে গমন, মারীচের মৃগরূপে 
বৈদেহী-প্রলোভন এবং বৈদেহীর লোভোৎ- 
পাদন দ্বারা রামচজ্্রকে দূরে অপনীত কর্ণ, 
মারীচ-বধ, সীতা কর্তৃক লক্ষণের তিরস্কার, 
সীতাহরণ, রামের সহিত লক্ষণের সমাগম, 















জটাযু-বধ, সীতা! লইয়া রাবণের লঙ্কাপুরী- 
প্রবেশ, মহারণ্য-মধ্যে রামের সহিত লক্গম- 
ণের সংবাদ, সীতা তা হইয়াছেন মনে 
করিয়া রামের বিলাপ, জটায়ুদর্শন, মহা! 
জটামুর আস্ত্েস্টিক্রিয়!, রামচন্দ্র কর্তৃক জটাযুর 
ত্পণ, কবন্ধ'নামক রাঁক্ষল-বধ, কবন্ধের উৎকৃউ 
স্বর্গলোক-প্রাপ্ডি, কবন্ধের বাক্যানুমারে রাঘ- 
বের স্থুগ্রীব-অন্বেষণ, শবরী-দর্শনি, পম্পানদী- 
তীরে রামের বিলাপ ;--এই সকল বিষয় 
বিস্তারিত-রূপে বিবৃত হইয়াছে । এই তৃতীয় 
কাণ্ডের নাম আরণ্যককাণ্ড। ইহাঁতে এক শত 
চতুর্দশ সর্গ এবং চারি সহস্র এক শত পঞ্চাঁশৎ 
শ্লোক আছে। 4 
অতঃপর কিক্কিন্ধাকাঁড নামে চতুর্থ কাণ্ড। 
ইহাতে মহাত্মা রামের খধ্যমুক পর্ববত-প্রাপ্তি, 
হনুমত-মন্দর্শন, হনুল্মানের সহিত কথোপ- 
কথন, রামচক্দরের খষ্যমূক পর্বতে আরোহণ, 
রাম ও স্থত্রীবের সখ্য-স্থাপন, বালির পৌরুষ- 
কীর্তন, সপ্ততাল-ভেদ, তদ্দারা রামের বল- 
বিষয়ে স্তরীবের প্রত্যয়োৎ্পাঁদন, বালি ও 
হগ্রীবের নিযুদ্ধ, বালি-বধ, বাঁলি-স্তঃপুরে 
বিলাপ, তারারণকাকরুণ্য,, ম্বগ্রীবের রাজ্যাঁভি- 
ষেক, স্থৃগ্রীবের নিকট বালি-পুজ্র সমর্পণ, 
রামের বিলাপ, লক্ষণ কর্তৃক রামের সাত্ৃনা, 
বর্ধাকালে রামের বিলাপ, শরৎকাল-বর্ণন, 
শরৎকালে রামের বিলাপ, গ্ত্রীবের সময়- 
লঙ্ঘন, হ্ৃত্রীবের প্রতি রামের কোপ, রামের 
কোপ দেখিয়া! লক্ষণের সম্ভ্রম, স্ুগ্রীবের 
নিকট দৌত্য-কার্ষ্যে লক্ষমণ-প্রেরপ, বাম শ্রমে 
স্থগ্রীবের আগমন, রামের নিকট স্ুও্রীবের 











রামায়ণ । 


অনুনয়-বিনয়, বানর-সং গ্রহ, মহাত্মা! হৃগ্রীব 


কর্তৃক পৃথিবীর সংস্থান-বর্ণন, চতুর্দিকে বানর- 
যুথ-প্রেরণ, হনুমানের নিকট রামের অঙ্গুরীয়- 
প্রধান, হনুমান প্রভৃতির বিশ্ধ্যপর্বত-লঙ্ঘন, 
বানরগণের স্বয়ংপ্রভার গুহায় প্রবেশ, সীতার 
অনুসন্ধান না পাইয়! বানরগণের মহাবিষাদ, 
মহাত্বা বানরগণের প্রায়োপবেশন,: ধীমান 
গৃত্রাজ সম্পাতির দর্শন ;-_এই সকল বিষয় 
বিস্তারিত-রূপে বর্ণিত আছে। এই চতুর্থকাণ্ 
কিছ্ষিদ্ধাকাগু নামে কথিত হইয়াছে। ইহাতে 
চতুঃযষ্টি সর্গ এবং ছুই সহস্র নয় শত পঞ্চ- 
বিংশতি শ্লোক আছে। 

অতঃপর স্বন্দরকাণ্ড। ইহাতে যথাক্রমে 
হনুমানের সমুদ্র-লঙ্ঘন, হুরসা-দর্শন, মৈনাক- 
পর্ববত-দর্শন, সিংহিকা'-নান্্ী রাক্ষসী-বধ, হনু- 
মানের লঙ্কা-দর্শন, লঙ্কা-প্রবেশ, লঙ্কা-বর্ণন, 
সীতার অনুসন্ধান, রাবণের মনোহর অস্তঃ- 
পুরে সীতার অন্বেষণ, রাক্ষসেশ্বর ছুরাত্মা 
রাবণের সন্দর্শন, পুষ্পকরথ-দর্শন ও তাহাতে 
জানকীর অন্বেষণ, জানকীর অদর্শনে হনু- 
মানের শোক, হনুমানের অশোকণ্বনে প্রবেশ 
ও জানকী-দর্শন, রাঁক্ষনরাজ রাবণের এ প্রমধা- 
বনে প্রবেশ, রাবণ কর্তৃক সীভার প্রলোভন, 
সীতা কর্তৃক রাবখের ভত্পনা, রাক্ষপীদিগের 
তর্জজন-গজ্জন, সীতা কর্তৃক হমুমত-সন্দর্শন; 
হচুমানের অভিজ্ঞান-অঙ্গুরীয়-প্রদান, সীতার 
সহিত হনুমানের কথোপকথন, সীতা৷ কর্তৃক 


চূড়ামণি-প্রদান ও প্রতিসন্দেশ, হনুমান কর্তৃক |. 


অশোক-বন-ভঙ্গ, তুর রাক্ষমগণের তগসনা, 
রাধণ-কিস্করগণের বধ,মন্ত্রিপুত্র-বধ,সেনাপতি- 








বালকাণ্ড। 


১৯ 





রধ, অক্ষ-বধ, হনুমান ও মেঘনাদের দ্বন্দ 
যুদ্ধ, মেঘনাদের ব্রদ্ধান্ত্রে হনুমানের অদ্ভুত" 
রূপে বন্ধন ও রাঁরণের নিকট হনুমৎ-সম- 
পণ, হনুমানের ভগ্সনা, হনুমানের লাঙ্গুলে 
অগ্নি-প্রদান, লঙ্কা-দাহ, হনুমান কর্তৃক পুন- 
বার সীতা-দর্শন, হনুমানের প্রত্যাগমন এবং 
জাম্বুবান ও অন্যান্য বানরগ্রণের সহিত সমা- 
গম, স্বত্রীবের মধুবনে বাঁনরগণের গমন, 
মধু-বিলুণ্ঠন, বাঁনরগণের দেবমার্গে আরোহণ, 
মধুবন-তঙ্গ, অঙ্গদ-প্রমুখ বানরগণের পরামচন্দ্র- 
দর্শন, মহাত্মা! রাম কর্তৃক হনুমানের আলি- 
স্গন, এবং হনুমান কর্তৃক রামের নিকট “দীতার 
সংবাদ, সীতার মণি-দান, লঙ্কা-দর্শন, রাবণ 
দর্শন, সীতা-দর্শন, সীতার প্রতিসন্দেশ, দুর্গ- 
কন্ম-বিধান, রাক্ষসীর্দিগের অত্যাচার, অশোক- 
বন-ভঙ্গ, ছুর্গবিনাশ, এই সমুদয় বিশেষরূপে 
কথন, লক্ষ্মণ, স্থ গ্রীব ও অসংখ্য বানর-সৈন্যের 
সহিত রাঁমের দক্ষিণাভিমুখে গমন, সাগর- 
তীরে সকলের উপবেশন)--এই স্বকল বিষয় 
বর্ণিত আছে। এই পঞ্চম কা সন্দরকাঁ্ 
নামে কীর্ডিত হইয়াছে। এই হ্থন্দরকাণ্ডে 
স্রিতবীরিংশৎ সর্গ ও দুই সহজ পঞ্চচত্থা- 
বিংশৎ শ্লোক আছে। 
অতঃপর যুদ্ধকাণ্ড নাঁমে ষষ্ঠ কাগু। ইহাতে 
মহাবাহু রামচন্দ্র সাগর-সমীপে সমূপস্থিতি, 
লঙ্কা-গমনাভিলাষে রামচন্দ্রের মন্ত্রণা, রাম 
আসিতেছেন শুনিয়া রাবণের মন্ত্রণা, রামের 
ৃ সহিত সন্ধি করিবার ইচ্ছায় রাবণের প্রতি 
বিভীষণের “মহারাজ মৈথিলীকে সমর্পণ 
করুন, আমাদের লঙ্কা! নগরীর মঙ্গল হউক, 


এই কাধ্যই আমাদের পরম শ্রেয়ক্কর। 
ইহার বিপরীতাচরণ করিলে মহা-বিপৃদদ 
ঘটিবে”-_-এইরূপ কথন বিভীষণের.এতত্বাক্য 
শ্রবণে কোপ-সং্রক্ত-লোচন রাবণ কর্তৃক 
বিভীষণের প্রতি পাদ-প্রহার,চারি জন মচিবের 
সৃহিত গদাপাণি বিভীষণের রাবণ পরিত্যাগ 
করিয়! রায়ের মিকট আগমন, সাগর হইতে 
জললইয়! মহাত্মা! রাম কর্তৃক, প্রযত্ব সহকারে 
লঙ্কারাজ্যে বিভীষণের অভিষেক, সমুদ্রের 
প্রতি রামের ক্রোধ, রামের নিকট সমুদ্রের | 
আগমন, সমুদ্রের অনুমতি ক্রমে রাম কর্তৃক 
নল ছ্বারা সেঁতু-বন্ধন, এ সেতু দ্বার! মহাত্বা! 
রামের ঘোর সমুদ্র-সমুত্তরণ, স্থবেলা-প্রাণ্ডি, 
গুগুচর-প্রবেশ,শুক সারণের বাক্য, বানর-সৈন্য 
ঘর্শন, রাক্ষসেশ্বর রাবিণের মন্ত্রণা, মায়াময় 
রাম-মস্তক-নিন্মাণ,সরষায় বাক্য, সরম। কর্তৃক 
সীতার আশ্বাসন, মাল্যবানের বাক্য, সৈগ্ব দ্বারা : 
লঙ্কাপুরী-রক্ষা, রা'ঘব-বলমধ্যে মন্ত্রণা,. চর- 
প্রবেশ, স্থবেল পর্বরতের উপরিভাগে আরো- 
হণ লঙ্কী-অবরোধ, যুদ্ধের আরম্ভ, দদ্দযুদ্ধ 
প্রবর্তন, স্থপ্তপ্-যজ্ঞকোপ প্রভৃতি রাক্ষল-বধ, 
ইন্্রজিৎ কর্তৃক রাত্রি-যুদ্ধ'বিধান, রাম ও 
লক্ষণের ্বাগপাশে বন্ধন, গরুড়-দর্শন, অস্ত্র 
বন্ধন-মোচন, ধুত্াক্ষ বধ অকম্পনবধ, প্রস্সত- 
বধ, যুদ্ধে ভঙ্গ দিয়! রাবণের পলায়ম, ভুর্গ 
কর্্-বিধান, কুম্তকর্ণের নিদ্রা-ভল্গ, কুস্তকর্ণ 
দর্শন, রামের প্রশ্ন, কুস্তকর্ণের যুদ্ধযাত্রো, 
বানরগণের ত্রাস, কুস্তকর্ণ কর্তৃক . হাও্রীব- 
গ্রহণ, কুম্তকর্ণহস্ত হইতে স্গ্রীবের মুজি, 
রামচন্দ্রের হস্তে কুস্তকর্ণ-বধ, ভ্রিশিরো-বধ, 





৮ লু.ুুুুুুাুাুূুূুুুুত 





রামায়ণ। 





দেবাস্তক-বধ, নরাস্তক-বধ, অতিকায়-বধ, 
রাক্ষম-পুক্র নিকুস্ত ও কুভ্ত-বধ, মেঘনাদের 
অস্ত্রে সসৈন্য রামের মোহ, হনুমান কর্তৃক 
আঁনীত ওষধি দ্বারা সকলের চৈতন্য, 
উন্কাভিহার যুদ্ধ, মকরাক্ষ-বধ, মাঁয়াসীতা- 
বধ, মেঘনাদ-বধ, রাঁক্ষসেশ্বর রাবণের (ক্রাধ, 
রাবণের সাতিশয় ভূর্নিমিত দর্শন, রাবণের 
ুদ্ধ-যাত্রা, বিরূপাক্ষ-বধ, মত-বধ, উন্মত্ত-বধ, 
মহোদর-বধ, মহাপার্খববধ, রামের বাক্য, রাব- 
ণের ভগ্সনা, মহাত্মা রাম ও রাঁবণের অস্ত্র 
যুদ্ধ, লক্ষাণ-বধ, রামের বিলাপ, গন্ধমাঁদন 
1 পর্বত হইতে ওষধি-আনয়ন, লক্ষণের পুন- 
রুজ্জীবন, মহানুভব দেবরাজ কর্তৃক রামের 
নিমিত্ত রথ-প্রদ্ধান, মাতলি-দর্শন, মাতলি 
কর্তৃক দেবরাঁজের বাক্য নিবেদন, সংগ্রামে 
মুচ্ছিত রাক্ষসেশ্বর রাঁবণকে লইয়া সারথির 
পলায়ন, ছুরাত্বাঁ রাঁবণ কর্তৃক সারথির 
ভগ্সনা, আকাশে দানবগ্রণের সহিত দেব- 
গণের বিগ্রহ, সপ্তাহ কাল রাম ও রাঁবণের 
মহাঘোর দ্বৈরথ যুদ্ধ ও ভূমিকম্প, ত্রিলোক- 
বিখ্যাত রাক্ষসেশ্বর রাঁবণ-বধ ;এই সকল 
বিষয় বিস্তারিত-রূপে 'কীর্ভিত হুইয়াছে। 
এই ষষ্ঠ কাণ্ডের নাম যুদ্ধকাণ্ড। ইহাতে এক 
শত পাঁচ সর্গ ও চারি সহজ পাচ শত শ্লোক 
আছে। ৃ 
. অতঃপর উত্তর চরিত-সহিত অত্যুদ্ঘয় নামক 
সপ্তম কাণ্ড। ইহাতে রাবণ-মহিষীদিগের 
বিলাপ, 'বিভীষপের লঙ্কারাজ্যে অভিষেক, 
রাবণের অস্তেষ্টি-ক্রিয়া, হনুমানের অশোক- 


আগমন, রামচন্দ্রের সহিত সীতার সমাগম, 
মহাত্মা রাম কর্তৃক সীতার ভর্সনা, রাম 
কর্তৃক সীতা-পরিত্যাগ, সীতার অগ্নি প্রবেশ, 
অগ্নিপ্রবিষ্টা সীতার পরম অদ্ভুত অদাহ, 
ব্রহ্মাদি দেবগণের সন্দর্শন, বৃষভধ্বজ-দর্শন, 
পিতাঁমহের নিকট রামচন্দ্রের বর-প্রাপ্তি, 
রামের পিতৃ-দর্শন, কৈকেয়ীর শাপ-মোচন, 
দশরখের পরিতোষ, ইন্দ্রের নিকট রামের 
বরপ্রাপ্তি, স্বত-বানরগণের পুনজ্জীবন-প্রাপ্তি, 
রাক্ষমেশ্বর বিভীষণ কর্তৃক বানরগণের নিমিত্ত 
রত্ব-সংবিভাগ, মহাত্ব! রামচক্দ্রের, বানরগণের 
এবং রাক্ষসগণের পুষ্পক-রথে আরোহণ, 
রামচন্দ্র প্রভৃতি মহাত্সাদিগের অযোধ্যাভি- 
মুখে গমন, ভরদ্বাজ-আশ্রমে গমন ও মহর্ষি 
ভরঘাজ দর্শন, রামচক্ট্রের নন্দিগ্রামে প্রবেশ 
ও গুরুজন-দর্শন, অযোধ্যাপ্রবেশ, রামচন্দ্রের 
ব্রত-সমাপন, রাঁমের রাজ্যাভিষেক, নগর- 
বানী জনগণের মহা আনন্দ, মহাত্মা ভরতের 
যৌবরাজ্যে অভিষেক, মুনিগরণের সমাগম, 
রাক্ষমগণের উৎপত্তি-কীর্ভন, রাক্ষসেশ্বর রাব- 
ণের ব্রৈলোক্য-বিজয়-কীর্ভন, অহল্যার বিব- 
রণ, মহাত্মা! লক্ষমণ ছারা সীতার নির্ববাসম, 
মীতাঁর বাল্সীকি-আশ্রমে গমন, ইন্ষাকুবংশ- 
বর্ধন কুশ ও লবের উৎপতি, শক্রত্ম কর্তৃক 
লবণ-বধ, শন্ঘুক-নামক শুদ্র-তপস্থি-বধ, অগন্ত্য 
মুনির সমাগম, অগস্ত্যের নিকট অলঙ্কার- 
প্রাপ্তি, শ্বেতোপাখ্যান, অশ্বমেধ যজ্জের অনু- 
ষ্ঠান, রামচন্দ্রের রামায়ণ গীত শ্রবণ, রামা- 
রণ-কাব্য-শ্রবণান্তে কুশ ও লব আত্মপুক্র | 


বন-প্রবেশ, সীতাদর্শন, রামদর্শনার্থ সীতার | বলিয়! রামের পরিজ্ঞান, বাল্মীকির বাক্য, 

















বালকাণ্ড। 





রামচন্ড্রের বিলাপ, বৈদেহীর পরম-অদ্ভুতরূপে 
রসাতল-প্রবেশ, রামের ক্রোধ, ব্রহ্মার দর্শন, 
কাল ও ছুর্ববাসার সমাগম, লক্ষাণ-পরিত্যাগ, 
মহাত্মা বানরগণের, স্হ্ৃদগণের ও পৌরগণের 
মহাপ্রস্থান-গমন, সকলের উত্তম স্বর্গলৌক- 
প্রীপ্তি;--এই সকল বিষয় সবিস্তার কীর্তিত 
হইয়াছে । এই সপ্তম কাণ্ডের নাম আত্যু- 
দ্রয়িক কাণ্ড; ইহাঁতে অভ্যুদয়ের (রামের 
রাজ্যাভিষেকের) উত্তরবর্তী ঘটনা বর্ণিত 
থাঁকাতে ইহা উত্তরকাণ্ড এবং রামের অশ্বমেধ 
যজ্ঞের পরবর্ভী ভবিষ্য-ঘটন! বর্ণিত থাকাতে 
ইহা ভবিষ্যকাণ্ড বলিয়াঁও উক্ত হইয়া থাকে। 
এই আত্্যদয়িক কাণ্ডে নবতি সর্গ-ও তিন 
সহজ তিন শত যষ্টি প্লোক'আছে। 

এই সাঁতকাণ্ড রাঁমায়ণে বর্বসমেত ছয় 
শত বিংশতি সর্গ এবং চতুর্ব্বিংশতি সহস্র 
শ্লোক রহিয়াছে। 

খষিগণ কর্তৃক প্রশংসিত রামচন্দ্র-চরিত- 
বিষয়ক এই আখ্যান, সমুদয় পাঁপ ও ভয় 
নাশক। এই দিব্য বৈষ্ণব আখ্যান স্বয়ং 
বাল্ীকি-প্রণীত। ইহা শ্রবণ বা পাঠ করিলে 
ধ্ষট৮যশ, আমু; পুত্র, ও পুষ্টিবর্ধন হুইয়া 
থাকে । যে ব্যক্তি পর্বব দিবসে শুচি ও সমা- 
হিত-চিত্ত হইয়া মহাত্মা দীশরথির এই চরিত 
পাঠ করেন, তিনি সর্ধবপাঁপ-বিনিন্মুক্ত হইয়। 
অন্তকালে পরম স্থখে সদগতি লাভ করিতে 
পারেন। 





২১ 


পঞ্চম সর্গ। 


শাসক 


অধোধ্যা-বগরী-বর্ণন | 


গ্রজাপতি বৈবস্বত মনু হইতে আরন্ত 
করিয়। পুরুযানুক্রমে যে সমস্ত রাজা বাহু- 
বলে সসাগর! পৃথিবী পরাজয় পূর্বববক উপ- 
ভোগ করিয়া আঁসিতেছেন, ফাঁহাঁরা পুণ্যকণ্মন 
দ্বারা নির্মল কীর্ডি লাভ করিয়াছেন, ধাহারা 
অপরিমিত তেজঃসম্পন্ন, ধাঁহাঁদিগের বংশে 
মহারাজ সগর জন্ম পরিগ্রহ করিয়াছিলেন, 
(ধে সগর রাঁজার গমনকালে যষ্ি সহস্র পুক্ত 
অনুগমন করিত, যিনি পুভ্রগণ দ্বার। সাগর 
খনন করাইয়াছিলেন), ইক্ষাকুবংশীয় সেই 
মহাত্ম! রাজাদিগের বংশে রামায়ণ নামে 
প্রশিদ্ধ এই অপূর্ব মহৎ আখ্যান সমুস্ভুত 
হইয়াছে । এক্ষণে ধর্ম-অর্থকাম-মোক্ষ-রূপ | 
পুরুষার্ঘচতুষ্টয়-নাঁধন সেই রামায়ণ কাব্য, 
আদ্যোপান্ত সমস্ত আমর গান করিব। 
অসুয়া-পরিশূন্য হইয়া মকলে শ্রবণ করুন। 





সরযূ-নদী-তীরে,কোশল 'নামে এক স্থবি- 
তীর ভ্বনদ আছে। এ জনপদ উত্তরোত্তর- 
উন্নতি-শীল, সর্বদাই আঁনন্দ-কোলাহল-পরি- 
পূর্ণ এবং প্রভৃত-ধন-ধান্য-সম্পন্ন। এই জন- 
পদে অযোধ্য। নামে সর্বলোক-বিখ্যাত এক 
নগরী আছে। পূর্বে মানবেন্্র মনু স্বয়ং এই 
পুরী নির্মাণ করিয়াছিলেন । 

এই স্থশোভনা মহাপুরীর দৈর্ঘ্য দ্বাদশ 
যোজন ও বিস্তার তিন যোজন। ইহা নয় 


পাশা শ্াািটিটিটিট 











২ 


স্থানে বিভক্ত । ইহার অন্তর-দ্বার-সমূহ স্থ- 
প্রণালী ক্রমে বিন্যস্ত রহিয়াছে । ইহার স্থানে 
স্থানে স্থদীর্ঘ স্তপ্রশস্ত মহাপথ কল শোভা 
পাইতেছে। এই পুরী স্থনির্টিত স্থবিশাল 
রাজপথ দ্বারা পরিশৌভিত; এই সমস্ত 
রাজপথ প্রতি-নিয়র্তই বারি-সংসিক্ত হইয়া 
থাকে ; ইহার উভয় পার্থে বিকসিত স্বগৃন্ধি 
কুম্থমনমূহে আকীর্ণ পাদপপংক্তি কি রমণীয় 
শোভাই বিস্তার করিতেছে! 
দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতী পাঁলন 
করেন, তদ্রপ রাঁজ্যবদ্ধনশীল মহাত্ম! রাজা 
দ্শরথ সেই পুরী প্রতিপালন করিতেন।* এ 
পুরীর যথাস্থানে কপাট ও তোরণ দকল 
সংবদ্ধ ও স্থদজ্জিত রহিয়াছে । ইহার হট- 
সমুদায়ে আপণ-শ্রেণী স্থশৃঙ্খলায় বিন্যস্ত । 
আপণ-শ্রেণী-মধ্যস্থিভ পথ ও দ্বার স্থপরিষ্কৃত 
ও স্ব । ইহার যথাস্থানে নানাপ্রকার যন্ত্র 
এবৎ বহুবিধ অস্ত্রশস্ত্র সুসজ্জিত আছে । 
স্থানে স্থানে নানীপ্রকার-শিল্পবিদ্যা-বিশারদ 
ব্যক্তি-গণ বাঁস করিতেছেন । , 
অতুল-প্রভা-সম্পন্ন এই মনোহর নগরী 
শত শত মৃত (ভ্ততি-পাঠক্‌) ও মাগধ (বংশাঁ- 
বলী-কথক) সমূহে পরিপূর্ণ রহিয়াছে ।' উচ্চ 
অট্টালিকা সমূহে উচ্চিত ধ্বজ-পতাকা! সকল 
বায়ুতরে বিকম্পিত হুইয়! নগরীর মনোহর 
শোভ। সম্পাদন করিতেছে । শতদ্বী নামক 
অয়োভার-বিনির্মিত শত শত আয়ুধ উহার 
প্রাকারসমূহে অবিরল রূপে মংস্থাপিত রহি- 
য়াছে। পুরীর প্রায় সকল স্থানেই ললনা- 
গণের নাট্য-শালা-সমূহ শোভা পাইতেছে। 





রাষায়ণ। 








মধ্যে মধ্যে বৃহৎ পুষ্পবাটিকা ও আত্র-কাঁনন 
অপূর্বব শোভ। বিস্তার করিতেছে। 

এই নগরী, বিশাল প্রাকার দ্বারা পরি- 
বেষ্টিত। এ প্রাকারের চতুর্দিকে দুর্গম গম্ভীর 
পরিখা রহিয়াছে । তাহাতে আক্রমণের 
কথ! দূরে থাকুক, বিপক্ষ পক্ষীয়ের এই 
নগরীতে প্রবেশ করিতেও সমর্থ হয় না । 
এই নগরী মাতঙ্গসমূহে তুরঙ্গসমূহে রথসমূহে 
ও যাঁনসযূহে পরিপূর্ণ । ইহার মধ্যে সহজ 
সহজ গো উর গর্দভ প্রভৃতি নানাপ্রকার 
জন্ত রহিয়াছে । স্থানে স্থানে নানা-দেশীয় 
দুতগণ ও পথিকগণ অবস্থিতি করিতেছে; 
এবং নানা-দিগৃদেশ-নিবাঁসী বাণিজ্য-জীবিগণ 
বাণিজ্যার্থ মমাগত হইয়! বাঁ করাঁতে নগরীর 
অভূতপূর্বব শোভা হইয়াছে । নগরীর চতুর্দিক 
করগ্রদ সাঁমন্ত রাজগণে পরিরৃত রহিয়াছে । 

দেবরাজের অমরাবতী পুরীর ন্যায় এই 
মহা-নগরীতে বৃহৎ পর্বতাকার রত্ব-বিনিশ্রিত 
প্রাসাদসমূহ এবং রমণীগণের ক্রীড়া-গৃহসমূহ 
পরম শোভাবিস্তার করিতেছে । গৃহ-সমুদায় 
স্ববর্ণজলে চিত্রিত থাকাতে ম্বর্ণপুরীর ন্যায় 
প্রতীয়মান হইতেছে । বিমানের ন্যায়স্ব- 
দাকার রমণীয় দেবালয়-পমুহ শ্থানে স্থানে 
শোভ! পাইতেছে। স্থানে স্থানে পরম-রমণীয় 
উদ্যান, সাধারণ-সভ1 ও প্রপা-সমুদায় অনি- 
ব্বচনীয় শোভ। বিস্তার করিতেছে। মধ্যে 
মধ্যে স্ুবিন্যস্ত মহাহন্ম্য-সমুদায় বিদ্যমান 
রহিয়াছে । সমস্ত নগরীই নর-নারীগণে পরি- 
পূর্ণ। দেব-সদৃশ, উদার ও কৃতবিদ্য জনগণ, 
এই পুরীর শোভা সম্পাঁদন করিতেছেন । এই | 











7. 








টির 


বালকাণ্ড। 


পুরী দেখিলে বোধ হয়, যেন রত্ব সমুদায়ের 
আকর ও কমলার বিশ্রাম-নিকেতন | এখান- 
কার প্রানাদসমূহ শৈল-শিখরের ন্যায় বৃহৎ 
ও উন্নত। 

এই নগরীতে শত শত নিরুপম-রূপবতী 
যুবতী, সর্বপ্রকার রত্ব ও বিমানগৃহ (সপ্ত- 
ভূমিক বা সপ্ততল গৃহ) রমণীয় শোভা বিস্তার 
করিতেছে । এখানকার গৃহসমূহ অবিচ্ছিন্ন 
ও পরস্পর সংলগ্ন । এই পুরী সমতল ভূমিতে 
সন্নিবেশিত। ইহা রাশি রাশি ধান্য ও তগুলে 
পরিপূর্ণ । এখানকার জল ইচক্ষুরসের ন্যায় 
সম্বাদু। এই নগরীর উৎসব-সমাঁজ-সমূহে 
নিয়তই মহোৎসব হইতেছে । এখানিকার 
মকল লোকই সর্ববদ হৃষ্ট ও প্রফুল্ল । ইহার 
কোথাও বেদধবনি হইতেছে; কোথাও জ্যা- 
নির্ধোষ শুন! যাইতেছে । কোথাও ছুন্দুভি- 
ধ্বনি, কোথাও ম্দঙ্গধবনি, কোথাও বীণাধ্বনি, 
কোথাও বা পণবধ্বনি হইতেছে। এই পুরীর 
মকল স্থানই মনোহর ধুপগন্ধ, মাল্যগন্ধ ও 
হব্যগন্ধে স্থবাসিত। এখানে উৎকৃষ্ট ভক্ষ্য ও 
উৎকৃষ্ট পানীয় সমুদায় প্রচুর পরিমাণে 
বিমান রহিয়াছে । এখানকার সকগ্ুলই 
শালি-তগুলের অন্ন ভোজন করিয়া থাকে। 
ইহার তুল্য রমণীয় নগরী ভূমণ্ডলমধ্যে আর 
কোথাও দৃষ্ট হয় না; দেখিলেই বোধ হয় 
যেন সিদ্ধগণের তপোবলে দেবলোক হইতে 
বিমান অবতীর্ণ হইয়া মর্ত্যলোকে বিরাজ 





1 করিতেছে। এখানকার গৃহ-সমুদায়ের বহি- 





ভাগ উত্তম স্শৃঙ্খলায় বিনির্িত হইয়াছে। 
জ্ঞান-বিষয়ে, ধর্্মাবিষয়ে, বিদ্যাবিষয়ে, যুদ্ধ- 











২৩ 
বিগ্রহ-বিষয়ে ও অন্যান্য সমুদায়বিষয়ে সর্বব- 
শ্রেষ্ঠ ব্যক্তিগণ এখানে বাম করিতেছেন । 

যাহারা দলভ্রক্ট বা গ্হায়-বিহীন, যাহারা 
একমাত্র বংশধর অথবা নিরপেক্ষ বা কেবল 
দর্শক, যাহাঁর। প্রচ্ছন্ব-ভাবে অবস্থান করে, 
বাহার॥ যুদ্ধে ভঙ্গ দিয়!" পলায়ন করে, লঘু- 
হস্ত ও রণ-বিশারদ হইয়াও ধাঁহাঁরা তাঁদৃশ 
ব্যক্িদ্রিগকে বাণবিদ্ধ করেন না, ধাহাঁরা 
নিশিত শরনিকর দ্বারা এবং মল্লযুদ্ধ দ্বারা 
বলপুর্ব্বক অরণ্য মধ্যে গঙ্জন কারী প্রমত্ত সিংহ 
ব্যাস্র বরাহ প্রভৃতি সংহাঁর করিতে পারেন, 
তাণৃশ সহজ্স সহজ মহাঁরথ বীরগণে এই 
পুরী পরিপূর্ণ রহিয়াছে । 

রাঁজা দশরথ নানা প্রদেশ হইতে এই 
সকল ব্যক্তিদিগকে আনয়ন পূর্বক এই 
অযোধ্যা পুরীতে বাস করাইয়াছিলেন। নাগ- 
গণ যেমন ভোগবতী পুরী পরিরক্ষা করে, 
তাহারন্যায় সর্ববশান্ত্রার্পারদর্শী লোকপাল- 
সদৃশ শত শত মহাবীর যোধ-পুরুষগণ দ্বারা 
এই নগরী পরিরক্ষিত হইত। ইক্ষাকু-বংশাব- 

ংস ইন্দ্র-সরদশ স্বয়ং রাজা দশরথও দেব- 

পুরী-সদৃশ এই অধ্বোধ্যা পুরীর রক্ষাবিধান 
করিতেন ৮ 

শমদম প্রভৃতি সদৃপ্তগাসম্পন্ন, আহিতাগ্ি, 
ষড়ঙ্গবেদ-পারদশীঁ, সত্যপরায়ণ, তপস্বী, 
দয়ালু, দানশীল, মহ্ষিসদৃশ, সংযতেন্রিয় 
যতিগণ, এই মহীপতি দশরথের সদ্‌গুণ- 
নিচয়ে সমাকৃষ্ট হইয়া নিয়তই এই পুরীতে 
অবস্থিতি করিতেন। 








৬ 








২৪ 


যন্ঠ মর্গ। 


শপ 


রাজশ্বর্ণন। 


বেদ-বেদাঙ্গ-বিদগ্রগণ্য, অতীব তেজঃ- 
সম্পন্ন, ব্রিদশোপম, দুরদর্শী, সথবিখ্যাত রাজা 
দ্রশরথ, সেই অযোধ্য! পুরীতে অবস্থান পূর্ববক 
আঁদিরাজ মনুর হ্যায় অপত্য-নির্বিবিশেষে প্রজা 
পাঁলন করিতেন। তিনি পৌরগণ ও জন- 
পদ-বাসি-জনগণের নিরতিশয় প্রিয় ছিলেন । 
ইক্ষাকুবংশের মধ্যে ইনি অতিরথ বলিয়! 
প্রসিদ্ধ ;_-ইনি একাকী দশ সহস্র মহ'রথ 
বীরের মহিত সংগ্রাম করিতে সমর্থ হইক্ডেন। 
ইনি যাগশীল, ধরন্মপরায়ণ, মহর্ষি-কল্প, বল- 
বান্‌,শক্রবিজেতা, নীতিশীস্ত্রবিশারদ,রাঁজর্ধি, 
জিতেক্দ্রিয় ও ্রিলোি-বিখ্যাত ছিলেন। ইনি 
ধন ধান্য প্রভৃতি বিভব-বিস্তার দ্বারা দেবরাজ 
ও যক্ষরাজ সদৃশ হইয়াছিলেন। 

দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতী পালন 
করেন, সেইরূপ সত্যসন্ধ এই রাজা দশরথ, 
ধর্ম-অর্থ-কাম-রূপ ত্রিবর্গ সাধন-উদ্দেশেই এই 
অধযৌধ্য। নগরী'পরিপাঁলনন করিতেন। তাহার 
শাসন কালে এই নগরীতে সমুদায় লোকই 
সর্বদা হুইপুষ্ট ছিন্র; বহুবিদ্যা উপার্জন 
করে নাই, এমন লোকই লক্ষিত হইত না) কেহ 
উম্মার্গগামীও ছিল না । সকলেই স্ব স্ব সম্প- 
তে পরিতুষট থাকিত। কেহই অক্প-সঞ্চয়ী 
ছিল না; সকলেই প্রচুর পরিমাণে উত্তম 
উত্তম দ্রব্য সঞ্চয় করিয়া রাঁখিত। যাহার 
গো অশ্ব ধন ধান্য প্রভৃতি এই্বধ্য ছিল না, 





রামায়ণ। 


যাহার এহিক পারত্রিক কামনা সমুদাঁয় পরি- 
পূর্ণ হয় নাই, ঈদৃশ গৃহস্থই এ নগরীতে 
ছিল না। 

এই নগরী মধ্যে কোন ব্যক্তি কাঁমপর- 
তন্ত্র, কুপ্রবৃভির বশীভূত, অনৃতাঁচাঁরী, অভি- 
মানী, সংরন্তশীল, শঠ, নৃশংস, আত্মস্লাঘা- 
পরায়ণ, নীচাশয়, পিশুন, পরস্থোপজীবী 
ও দীন ছিল না । সকলেরই বহৃপুত্র হইত। 
কাহারো পরমায়ু সহত্র বৎসরের ন্যুন ছিল 
না। এই নগরীর সকল পুরুষই স্বদার-নিরত 
ও সকল সীমন্তিনীই পতিপরায়ণা ছিল। নর 
নারী সকলেই ধর্মশীল, সংযতেন্দডরিয়, স্বভাব- 
সন্তৃষ্ট, সুশীল, স্থচরিত এবং মহ্র্ধির ন্যায় 
নির্মল-হৃদয় ছিল। কর্ণে কুগুল, মস্তকে মুকুট 
ও গলদেশে মাল্য ধারণ করে নাই, এরূপ 
লোকই এ নগরীতে দৃষ্ট হইত না। সকলেরই 
ভুরি পরিমাণে বহুবিধ ধর্ানুগত স্থখসস্তোগে 
কালাতিপাত হইত। সকলেরই গাত্র স্থমার্জিত 
ছিল। সকলেই উভ্ভম গন্ধ দ্রব্য ব্যবহার 
করিত। সকলেরই শরীর চন্দন দ্বার! চর্চিত 
ছিল। এই সর্ব্বোভতম পুরীতে কোন ব্যক্তিই 
দরিভ্তু; হীনদশাপন্ন, কুটিল বা নাস্তিক ছিল 
না৷ । সকলেই স্থপরিষ্কত ভূষণ ও নিক্ষ ধারণ 
করিত; সকলের হস্তেই হস্তাভরণ ছিল। 
এখানে কোন ব্যক্তিই সছৃত্ত-রহিত ছিল ন1। 

এই নগরীর দ্বিজগণ সকলেই স্বকর্ম 
নিরত, যাগাধ্যয়ন-নিষ্ঠ ও অপ্রতিগ্রহ ছিলেন। 
এখানে কোন মনুষ্যই নাস্তিক, মিথ্যাবাদী, 
কোঁপন-স্বভাব, খল-প্রকৃতি, সাঁমর্ধ্-বিহীন ও 
অণুচি ছিল না । এখানকার কেহ অপরিচ্ছন্ন 








৯ 
বালকাও। * 


২৫ 





দ্রব্য আহার করিত না; কেহ স্তবগন্ধ স্থান 
ব্যতীত দুর্গন্ধ স্থানে থাকিত না। কোন ব্যক্তি 
অদাতা, অহঙ্কারমত্, ছুঃখার্ত বা কুটিল-হৃদয় 
ছিল না। এখানকার মহিলাগণ সৌন্দর্য্য, 
মাধূর্য্য, চতুরতা', স্থশলতা, বিশুদ্ধাচার ও 
অন্যান্য অনন্য-সাধারণ গুণসমূহে বিডুষিত 
ছিল। তাহারা উত্তম পরিষ্কত বসন ভূষণ 
ব্যবহার করিত। এই অযোধ্যাতে কোন 
ব্যক্তিই বিকৃতাঁকার, ক্রুর, হতশ্রী, অলস, 
অবশীকৃতান্তঃকরণ ও অনার্ধ্য-হৃদয় ছিল না। 
এখাঁনে কোন ব্যক্তিকেই অমর্যান্বিত, উদ্বিগ্ন, 
আতুর, ভয়যুক্ত বা রাজভক্তি.বিরহিত দেখিতে 
পাওয়া যাইত না। রর 

অত্রত্য জনগণ দীর্ঘজীৰী ও সত্য-পরায়ণ 
ছিল। তাহ্বরা সকলেই বর্ণত্রেষ্ঠ জনগণের, 
দেবগণের, পিতৃগণের ও অতিথিগণের পুজা! 
করিত । রাজন্যগণ ব্রাহ্মণগণের সম্মান করি- 
তেন। বৈশ্য ও শুদ্রগণ রাঁজবংশীয়ের প্রতি 
ভক্তি প্রদর্শনে ত্রুটি করিত ন11 এখানে 
আচার-সঙ্কর বা যোনি-সঙ্কর ছিল না। পুর্বর- 
কালে মানবেক্্র মন্তুর অধিকার সময়ে প্রজা- 
গুণুযেমন সর্ধব বিষয়েই উন্নতিশাঁলী ছিল, 
সেইরূপ ইঙ্ষাকু-কুল-তিলক রাজা দশশ্লীথের 
অধিকার কাঁলেও অযোধ্য।-বাঁী প্রজাবর্গ 
এই প্রকার সর্বববিষয়ে সর্বতোভাঁবে উৎকর্ষ 
লাভ করিয়া পরম স্থুখে নিরুদ্বেগে কালাতি- 
পাত করিতেছিল। 

মিংহগণ যেমন গিরিগুহা রক্ষা করে) 


পুরী স্বরক্ষিত হইত। এই স্থাৰ, কম্বোজ-দেশ- 
সম্ভৃত, বনায়ু-দেশ-সম্ভৃত, সিদ্ধু-দেশ সম্ভৃত 
এবং বাহলীক-দেশ-সন্ভূত, সাগর-সমৃণ্থ-উচ্ৈ- 
শ্রবা-সদৃশ তুরঙ্গ-সমূহে পরিপূর্ণ ছিল । অসীম- 
বল-বীর্ধ্য-গুণ-সম্পন্ন, অক্তুর-বিচেষ্টিত, শৌর্য্য- 
শালী, পর্বত-প্রতিম, গুম মাঁতঙ্গগণেও এই 
নগরী সুশোভিত হইয়াছিল। এই মাতঙ্গগণের 
মধ্যে কতকগুলি বিন্ধ্য-পর্ববত-জাত, কতক- 
গুলি হিমাঁলয়-সমুগপন্ন, কতকগুলি পদ্মনামক- 
নাগ-বংশ-সম্ভৃত, কতকগুলি অগ্নন-কুলোদ্ুত, 
কতকগুলি এরাবত-কুল-প্রসূত, কতকগুলি 
বায়ন-কুলৌক্তিব,কতক গুলি ভদ্র-বংশীয়, কতক- 
গুলি মন্দ-বংশীয়, কতকগুলি মৃগ-বংশীয়,কতক- 
গুলি ভদ্রেন্দ-জাত, কতকগুলি ভদ্রমগ-জাঁত, 
কতকগুলি ম্গমন্দ-জাঁত, এবং কতকগুলি 
গন্ধহত্তী। 

অধোধ্যার ধে অংশে রাজসদন ছিল, 
যেখানে পাপম্পর্শ-পরিশূন্য রাঁজ। দশরথ বাঁ 


[ করিতেন, তাহার এক যোঁজন বা তদপেক্ষাও 


দুরতর প্রদেশ পর্য্যন্ত এই নগরী অত্যন্ত 
সৌন্দর্য্য-সম্পন্না ও শোঁভমানা ছিল। এই 
অযোধ্যা পুরী সার্থক নামও'ধ্যরণ করিয়াছিল, 
_কৌোন বিপক্ষই এই নগরীতে আসিয়া যুদ্ধ 
করিতে সমর্থ হইত না 


কোশলেশ্বর রাজ! দশরথ, মহাঁসঘ্বদ্ধি- | 





সম্পন্ন শত শত প্রাসাদ-হ্থশোভিত, দৃ়ভর-; 


তোরণ-রাজি-রাজিত, উপবন-বিভ্ভূষিত, সভা- 
গৃহালঙ্কত, পরম রমণীয় এই অযোধ্যা পুরী 


| তাহার ন্যায়। সংগ্রামে অপরাজ্ুখ, পাবক- ' উত্তম রূপে পালন করিয়াছিলেন। 


সদৃশ-তেজঃ-সম্পন্ন, শত শত যোধগণে এই 


সপ টিতে: রঃ ৬৪ উরি টি িিররীরি ১ 


ধ 


পপ 








অমাত্য-বর্থন। 


ইক্ষাকুনন্দন মহাত্মা দশরথের অমাত্য- 
গণ সকলেই অসামান্য-গুণ-সম্পন্ন, মন্ত্রজ্ঞ ও 
ইঙ্গিতজ্ঞ ছিলেন। তন্মধ্যে ষড়ঙ্গ-বেদে পার- 
দর্শী মহর্ষি বশিষ্ঠ ও বামদেব ভাহার মন্ত্রী 
ও পুরোহিত; এবং ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, 
সিদ্ধার্থ, অর্থপাধক, অশোক, ধর্্মপাল ও মন্ত্র, 
এই আট জন তীহার প্রধান অমাত্য। এত- 
দ্রতিরিক্ত স্যজ্ঞ, জাঁবালি, কাশ্ঠপ, গতম, 
দীর্ঘায়ু মার্ক ও কাত্যায়ন, এই সম্ব্দায় 
্রহ্মরিগণও মন্ত্রিকার্ধ্যে নিযুক্ত ছিলেন | দশ- 
রথের পুরুষ-পরম্পরাগত মন্ত্রী ও পুরোহিত- 
গণ, ইহাদের সহিত.মিলিত হইয়৷ একমত্য 
অবলম্বন পুর্ববক রাজকার্ধ্য পর্য্যালোচন৷ 
করিতেন। 

এই অমাত্যগণ সকলেই বিশুদ্ধাচাঁর। 
ইস্টার সকলেই রাজার প্রতি অনুরক্ত, সক- 
লেই তাহার প্রিয় কাধ্য সম্পার্দনে নিয়ত তত- 
পর ও সকলেই.তীহাঁর হিতানুষ্ঠানে একান্ত 
নিরত ছিলেন। ইহীরা অসাঁধারণ বিদ্যা- 
বিনয়-মন্পন্ন, নীতিশান্্-বিশারদ, রাজনীতির 
অনুবর্ভী, কার্য্যকূশল, মহানুভব, শ্রীমান, 
হীমান, বীধ্যবান, ধনুর্ব্বেদ-পারদর্শী, বিখ্যাত- 
বিক্রম, ধৈর্ধ্যশালী, কীর্তিশালী, রাজকার্ষ্যে 
অবহিত-হৃদয়, রাজ-নির্দিষ-কার্ধ্-সাধন-তৎ- 
পর, রাঁজাজ্ঞানুবন্তা, মন্ত্রমংবরণে সমর্থ, 
লোভ-বিরহিত, বিজিতেব্দ্রিয়, হ্ৃতীক্ষ-বুদ্ধি, 











স্থনিয়ামক, স্থবিচারক, যশস্বী, তেজস্বী, 
ক্ষমাশীল, পরিণত-বয়ক্ক, সর্বদা উৎসাহ- 
সম্পন্ন, সত্যধর্ম-পরায়ণ, ম্মিত-পূর্ব্বাভিভাঁষী 
ও নিরন্তর প্রিয়বাঁদী ছিলেন। 

এই সচিবগণ সকলেই ব্যবহাঁর-কুশল ও 
দৃঢ়সৌন্ধদ। ইহারা কাম বা ক্রোধ বশত 
অথবা স্থার্থনাধন উদ্দেশে কখনও অসত্য 
বাক্য প্রয়োগ করিতেন না। স্বরাষ্ট্র বা পররাষ্ট্র 
মধ্যে শক্র মিত্র বা উদাপীন, যে কোন ব্যক্তি 
যেকোন ফাধ্য করিতে অভিলাষ করিত, 
তাহার কিছুমাত্র ইহাদের অবিদিত থাকিত 
ন1। ইহার! জাতি-বিশেষের ধর্ম ও আচার- 
ব্যবহার বিবেচন] বিষয়ে বিলক্ষণ দক্ষ ছিলেন। 
ধনাগারে ধনসংগ্রহ বিষয়ে ও নূতন বলৰৃদ্ধি 
বিষয়ে ইহাদের সম্পূর্ণ দৃষ্টি ও বিশেষ যদ 
ছিল। ইহার! সর্বত্র সদশা ছিলেন) পুত্র 
কোন অপরাধে অপরাধী হইলে ইহীরা 
ধর্্মানুসারে তাহার প্রতিও দণ্ড বিধান করিতে 
কুষিত হইতেন না) এবং বিনাপরাধে শত্রুর 
প্রতিও অত্যাচার করিতেন না। 

এই অমাত্যগণ সকলেই জ্ঞান-বিজ্ঞান- 
সম্পন্ন। ইহার! পুরুষানুক্রমে উত্তম স্ুপে 
এইস্ধীন্িকারধ্য করিয়া আসিতেছেন। ইহীরা 
রাজ্য-মধ্যস্থিত সর্ধ্ববর্ণের ও বর্ণধর্ম্ের নিরন্তর 
রক্ষণাবেক্ষণ করিতেন । বিশেষত ধাঁহার! 
নির্মল-হৃদয় ও বিশুদ্ধাচার, তাহাদের রক্ষণা- 
বেক্ষণ বিষয়ে ইহীর। সততই সবিশেষ যত্ব- 
বাঁনথাকিতেন। ইহারা রাজকোষ পরিপৃরণে 


নিয়ত নিযুক্ত ছিলেন কিন্তু কখনও ব্রহ্গস্ব ৷ 


হরণ করেন নাই। অল্প অপরাধে কাহারে 





৬১ 


% 


বালকাওড। 





প্রতি তীক্ষ দণ্ড বিধাঁন কর! ইহাদের অভ্যাস 
ছিল ন!; পরস্ত অপরাধ-বিশেষে ব্যক্তি- 
বিশেষের বলাবল বিবেচন। করিয়া কখন কখন 
তীক্ষ দণ্ড প্রদানেও ইহারা পরাজুখ হইতেন 
না। ইহীর। পরার্থসাধনের নিমিত্তই বল ও 
পৌরুষ প্রকাঁশ করিতেন। ইহারা পরস্পর পর- 
স্পরের প্রতি প্রীতিযুক্ত ও অবিরোধী ছিলেন। 
ইহারা সকলের প্রতিই প্রিয় বাক্য প্রয়োগ 
করিতেন। ইহীরা কখনও পরনিন্দা করিতেন 
না। এই মন্ত্রিগণ বহু গুণে বিভূঘিত হইয়াঁও 
গর্বিত ছিলেন না। ইহারা আধ্যবেশ ও 
সৌমনস্য-সম্পন্ন ছিলেন। ইহীরা যাঁহ! নিশ্চয় 
করিতেন, তদ্বিষয়ে কাহারো! কিঞ্চিম্মাত্রও 
সন্দেহ থাকিত না। ইহীরা' সর্ববদ! ভূপাঁলের 
বাক্যে সমাসক্ত-চিত্ত ও তাহার আদেশ পালনে 
সর্বদা তৎপর ছিলেন! 

এই মন্ত্রিগণ নিজ নিজ সদৃগুণানুসারেই 
খ্যাতিপ্রতিপন্ভি লাভ করিয়াছিলেন । ইহীর! 
যেরূপ বিখ্যাতনামা, সেইরূপ, রূপ-গুণ- 
সম্পন্নও ছিলেন। ইহী'র! নীতি-নৈপুণ্য, বুদ্ধি 
প্রাখর্্য'ও গুণ'গৌরব দ্বারা পররাজ্যেও স্থৃবি- 
খত হইয়াছিলেন। ইহীর! ব্রাহ্মণ ক্ষত্রিয় 
প্রভৃতি সমুদয় বর্ণকেই স্ব স্ব ধর্মকর্মটিঅনু- 
ষানে নিযুক্ত রাখিয়াছিলেন। ইহীর! পরস্পর 
একমতাবলম্বী, নির্ধবল-বুদ্ধি ও প্রজাবর্গের 
সকল বিষয়েই সর্ববতৌভাবে অভিজ্ঞ ছিলেন, 
স্থতরাং ইহাদের সময়ে নগরী মধ্যে ব! রাজ্য- 
মধ্যে কোন ব্যক্তি মৃযাঁবাঁদী, তক্কর, অস- 
দাচারী, ছুষ্ট বা পরদারাভিমর্ষক ছিল না।" 


ফলত ইহারা যখন রাজ্য শাদন করিতেন, | ভূপালগণ সকলেই পদাবনত হইয়াছিলেন; 


এ 





৭ 


তখন রাজ্যমধ্যে কাহাকেও উদ্বিগ্ন দেখিতে 
পাওয়া যায় নাই, তৎকালে সমুদায় নগর ও 
জনপদ, সর্বত্রই সর্বব€তাভাবে শান্তি-স্থখ 
বিরাজমান ছিল। 

বিশুদ্ধাচার-নিষ্ঠ এই সমস্ত মন্ত্রী যথা- 
যোগ্য, উৎকৃষ্ট বসন ও 'বেশভূষ! ধারণ করি- 
তঠেন। নৃপতির হিত সাধনই ইহীঁদের প্রধান 
পুরুষার্থ ছিল। ইহার! নীতিচক্ষুতে সর্বদাই 
জাগরিত থাঁকিতেন। ইহী'র! যেরূপ অসাধারণ 
গুরুর শিষ্য, সেইরূপ অসাধারণ গুণসম্পন্নও 
ছিলেন। ইহাদের পরাক্রম কোন দেশেই 
অপৃরিজ্ঞাত ছিল না । ইহীর! সকল সময়েই 
সমব্প্রতিভা-সম্পন্ন ছিলেন। ইহীরা কোন 
বৈদেশিক ব্যক্তির নিকটেও অপরিচিত ছিলেন 
না। ইহীর স্বদেশে এবং সর্ববকালেই 
অসামান্য গুণসম্পন্ন ছিলেন; কোন সময়েই 


যথোপযুক্ত গুণ-বঙ্জিত হইতেন না। ইহারা । 


শিষ্ট-পালন কালে সন্তগুণ, ধনধান্যাদি-সমৃদ্ধি- 
বৃদ্ধি সময়ে রজোগুণ, ছুষ-দমনকালে তমো- 
গুণ অবলম্বন করিতেন। ইহারা সম্পূর্ণরূপে 
সন্ধি-বিগ্রহ প্রভৃতির তত্ব পরিজ্ঞাত ছিলেন । 
রাজা দশরথ ঈদৃশ মস্ত্রিগণ, সমবেত হইয়া 
প্রজাগণের মনোরঞ্জন পূর্বক ধর্মানুসারে 
পৃথিবাঁ পালন করিতেম্ব। 

পুরুষ-ব্যাত্র রাজা দশরথ অযোধ্যায় অব- 
স্থান পূর্ব্বক দেবরাজ ইন্দ্রের ন্যায় ধর্দ্পথানু- 
বর্তা হইয়া এরূপে ভূমগ্ডল শাসন ও প্রজা 
পালন করিয়াছিলেন যে, তাহার প্রতাপে 
সমস্ত রাজ্য নি্ষণ্টক হইয়াছিল; সাগন্ত 


ও 








২৮ 


অন্যান্য নরপতিগণও মিত্রতা স্থাপন পুর্ববক 
আত্মরক্ষা করিয়াছিলেন। সূর্য্য যেমন সর্বত্রই 
কিরণ বিকীর্ণ করেন, সেইরূপ তিনি পৃথিবীর 
সকল স্থানেই চাঁর সঞ্চারিত করিয়া দেখি- 
তেন, পরন্ত কোন স্থানেই আপনার সম- 
কক্ষ শক্র বা আপনা.হইতে শ্রেষ্ঠতর, অপর 
কোন রাজাকে দেখিতে পাইতেন না। তিনি 
বদান্যতা সত্য-প্রতিজ্ঞত। প্রভৃতি সদৃগুণ- 
সমূহে ত্রিলোক-বিখ্যতি হইয়াছিলেন। 
নভোমগুলে দ্রিবাকর যেমন তেজোময় কর- 
নিকর-মধ্যবর্তা হইয়া দেদীপ্যমান হন, তদ্রপ 
এই রাজ! দশরথ, মন্ত্রণা-কার্য্যে নিয়ত-নিবিষ্- 
চিন্ত, হিতসাঁধন-পরাঁয়ণ, কৃতবিদ্য, বিশ্বস্ত 
ও কার্ধ্য-কুশল এই সমস্ত মন্ত্রিগণে পরিবৃত 
হুইয়া নিরতিশয় শৌভমান হুইয়াছিলেন। 





তম সর্গ। 





আুমন্ত্রবাক্য। 


ঈদৃশ-প্রভাব-সম্পন্ন ধর্ম মহা রাজ! 
দশরথ, পুজোওপত্তির নিমিত নানাপ্রকার 
দৈব কার্ধ্ের অনুষ্ঠান করিয়াছিলেন, "কিন্ত 
কিছুতেই তীহার বংশধর পুত্র উৎপন্ন হয় 
নাই । একদ1 মহীপতি, এই বিষয় চিন্তা করি- 
তেছেন, এমত সময় হঠাৎ তাহার মনে উদয় 
হইল যে, আমি সন্তান-উৎপত্তির নিমিত্ত কি 
জন্য অশ্বমেধ যজ্জের অনুষ্ঠান না করি ? 
' অনন্তর ভূপাল, স্বামিহিত-পরায়ণ মন্তরি- 
গণের সহিত মন্ত্রণা পুরর্বক যজ্ঞানুষ্ঠানে 





রামায়ণ। 


কৃত-নিশ্চয় হইয়। হ্ুবিচক্ষণ মন্ত্রী ম্মন্ত্রকে 
সম্বোধন পূর্বক কহিলেন, স্থুমস্ত্র! তুমি অবি- 
লম্মে বশিষ্ঠ প্রভৃতি সমুদায় গুরু ও পুরোহিত- 
গণকে আনয়ন কর। দ্রুতগামী হ্মন্ত্র, রাজার 
আদেশ প্রাপ্তিমাত্র ত্বরান্বিত হইয়া! গমন 
পূর্বক বশিষ্ঠ প্রভৃতি গুরু-পুরোহিতগণকে 
এবং বেদ-বেদাক্গ-পারদর্শা অন্যান্য মহ্র্ষি- 
দ্িগকে আনয়ন করিলেন। 

স্থযজ্ঞ,বামদেব, জাবালি, কাশ্বাপ, পুরো- 
হিত বশিষ্ঠ ও অন্যান্য মহর্ষিগণ সমাগত 
হইলে ধশ্মশীল রাজ দশরথ, তাহাঁদিগের 
যথাঁযোগ্য পুজা করিয়া ধশ্মার্থ-সমুজ্জবল মধুর 
বাক্যে কহিলেন,তপোধনগণ! পুত্রের নিমিনত 
আমাকে সর্ধদাই পরিতাপ করিতে হুই- 
তেছে। আমার এই সাত্রাজ্য ভোগে কিঞ্ি- 
ম্মাত্রও সখ নাই। এই নিমিত্ত সম্প্রতি আমি 
মানস করিয়াছি যে, পুভ্রেতিপভি-কামনায় 
অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিব। শাস্ত্রে 
যেরূপ বিধি বিহিত হইয়াছে, আমি তদমু- 
সারেই যাগ করিতে ইচ্ছা করি। কিরূপে 
আমার মনোরথ পুর্ণ হয়, কিরূপে আমি 
অতীষ পুত্র লাভ করিতে পারি, আপন্ররা 
তগ্ছিীয়ে উপায় নির্ধারণ করুন। 

অনন্তর বশিষ্ঠ প্রভৃতি সমস্ত ব্রাহ্মণগণ, 
মহীপতির মুখকমল-বিনিঃস্থত এইরূপ বাক্য 
শ্রবণ করিয়া তাহার অনুমোদন পূর্ববক পুন£- 
পুন সাধুবাদ প্রদান করিতে লাগিলেন, এবং 
পরম প্রীত হৃদয়ে কহিলেন, মহারাজ! আপনি 
যজ্জের আয়োজন করুন; যজ্জীয় অশ্বও ছাড়িয়! 
দিউন ; সরযুর উত্তর তীরে যজ্ঞভূমি প্রস্তুত 





2225-22-28 





বালকাও্ড। 


করিতে আদেশ করুন। রাজন! পুত্রের 
নিমিত্ত যখন আপনকার ঈদৃশ ধর্্ানুগত 
অধ্যবসায় হইয়াছে,তখন আপনি এই যজ্ঞের 
অনুষ্ঠান করিলে অবশ্যই অভিপ্রেত গুণ-সম্পন্ন 
পুজ লাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। 
রাঁজ1 দশরথ, ব্রাঙ্মণগণের মুখে ঈদৃশ বাক্য 
শ্রবণ করিয়! পরম পরিতুদ্ট হইলেন । তিনি 
হর্ষোৎফুল্ল-লোচনে অমাত্যগণকে কহিলেন, 
অমাত্যগণ! আমি অশ্বমেধ যজ্ছে দীক্ষিত 
হইব; বশিষ্ঠ প্রভৃতি গুরু-পুরোহিতগণ যেরূপ 
আজ্ঞা করেন, তদনুসারে তোমরা এই যজ্ঞের 
উপযোগী ভ্্ব্য-সাষগ্রী সকল আহরণ কর। 
য্দীয় অশ্বও ছাড়িয়া! দাও ; অশ্ব-রক্ষণ-সমর্থ 
চারি শত রাজকুমার এবং উপাধ্যাঁয়, অশ্বের 
সহিত গমন করুন। ঠীরযু নদীর উত্তর তীরে 
বজ্জভূমি প্রস্তত হউক । যজ্ঞের বিস্ম নিবা- 
রণের নিমিত্ত শান্তি-কর্মী কল অনুষ্ঠিত হইতে 
থাকুক । শাস্ত্রোক্ত-বিধাঁন অনুসারে যথাক্রমে 
এ যজ্ঞ সম্পন্ন করা সকল রাজারু সাঁধ্যায়ন্ত 
নহে। যদিও ইহাতে কোনরূপ বিধি-বিপর্ধ্যয় 
বা ব্যতিক্রম না ঘটে ; তথাপি, যজ্ঞাঁদিতে 
মন্তর্ক্রয়া'লোপাদি-নিবন্ধন যে সকল ত্রাক্ষণ 
রাক্ষসত্ব প্রাপ্ত হইয়াছেন, যজ্জ-ভ্ত্রজ্য 'সেই 
সকল বিদ্বান ব্রহ্গ-রাঁক্ষলগণ নিরন্তর ইহার 
ছিদ্র অন্বেষণ করিতে থাকেন এবং সামান্য 
ছিন্র পাইলেই সেই সূত্র অবলম্বন পূর্বক 
যজ্ঞ অঙ্গ-হীন, দুষিত ও অপধ্বস্ত করিয়! দেন। 
যজ্ঞ বিধি-বিহীন হইলে যজ্ঞকর্তা অবিলদ্ষেই 


| বিনষ্ট হন। অতএব, যাহাতে আমার এই 


শিশীীশীশ 


যজ্ঞ যথাবিধি সম্পাদিত ও সম্পূর্ণ হয়, তদ্‌- 








২৯ 


বিষয়ে তোমরা বিশেষ রূপে যত্ববান হও। 
তোমরা মকলেই কাধ্য-কুশল ; তোমাদিগকে 
অধিক বলা বাহুল্য মাত্র । 

অমাত্যগণ সকলেই রাজরাজ দশরথের 
এই সমস্ত বাক্য আনুপূর্ববিক শ্রবণ করিয়া 
অভিনন্দন পুর্ব্বক “বথাঞ্ঞা মহারাজ” বলিয়া, 
তাছ্কার আদেশ শিরোধাধ্য করিয়া লইলেন। 
সেই সমস্ত আহত ধর্মজ্ঞ ব্রাঙ্মণগণও রাজা 
দ্শরথকে আশীর্বাদ করিয়া তাহার অনুজ্ঞা 
লইয়া স্ব স্বস্থানে প্রস্থান করিলেন। ব্রাহ্ষণ- 
গণ প্রতিগমন করিলে, রাজা দশরথ সচিব- 
গণন্কক কহিলেন, সচিবগণ ! তোমরা খত্বিক- 
গণের উপদেশ মত যজ্ঞের সমস্ত আয়োজন 
করিতে তৎপর হও। নৃপশার্দুল মহামতি 
দ্রশরথ সমুপস্থিত মন্ত্রিগণকে এইরূপ আদেশ 
পূর্ববক বিদায় দিয়! শ্বয়ং নিজ-প্রাসাদে 
গ্রবেশ করিলেন। | ৰ 

রাজা দশরথ অন্তঃপুরে প্রবেশ পূর্ববক 
হুদয়-গ্রাহিণী প্রেয়মী মহিমীদ্রিগকে কহিলেন, 
সহধর্মিণীগণ ! আমি পুত্রের নিমিভ অশ্বমেধ 
যজ্ঞের অনুষ্ঠান করিব ; এক্ষণে তোমরাও 
আমার সহিত যজ্ঞ দীক্ষিত হও। রাজার 
এই নোরুম বাক্যে অসামান্য-লাবগ্য-সম্পন্ন 
মহিষীগণের মুখ-কমল ইসন্তকালীন উন্মীলিত 
নলিনীর ন্যায় নিরতিশয় শোভ1 পাইতে 
লাগিল। 

অনন্তর সারথি স্মন্ত্র, রাজ ,দশরথকে 
এইরূপে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানে কৃত-সঙ্কল্প 
দেখিয়া! একান্তে কহিলেন, রাজন ! আমি 











ন 


টিউটর িউীতািি 22 সিটি 


রামায়ণ। 





৩০ 


পুর্বে ভবিষ্য বৃত্তান্ত যাহা শুনিয়াছি, তাহা 
কীর্ভন করিতেছি, শ্রবণ করুন। 

পূর্বেব ভগবান সনৎকুমার, আত্ম-তত্জ্ঞ 
খষিগণের সমক্ষে আঁপনকার পুভ্রোৎপত্তি- 
বিষয়ে এইরূপ ভবিষ্য কথ! বলিয়াছিলেন,_- 
এই পৃথিবীতে কাশ্যপ-পুভ্র বিভাঁগুক নামে 
এক মহর্ষি আছেন; খধ্যশূঙ্গ নামে বিখাত 
তাহার এক পুত্র হইবে। এই খধিকুমার 
অরণ্যে জন্ম পরিগ্রহ করিবেন; অরণ্যেই 
বৃদ্ধি প্রাণ্ত হইবেন; অরণ্যেই বিচরণ করিয়া 
বেড়াইবেন; তাহার পিতা ভিন্ন অপর কোন 
মনুষ্যকে তিনি দেখিতে পাইবেন না; এবং 
অপর কোন মনুষ্যকে জানিতেও পারিবেন 
না। সেই মহাত্ার ত্রহ্ষাচর্ধ্য অক্ষত থাকিবে) 
ভাহার উগ্র তপস্যা সর্বত্র বিখ্যাত হুইবে। 
তিনি একমাত্র পিহৃ-শুজ্ধষা ও অগ্নি-শুশ- 
ষাতেই নিয়ত নিযুক্ত থাকিবেন। তিনি এই- 
রূপ তপোনুষ্ঠানে নিরত থাকিয়াই কালাতি- 
পাত করিবেন। 

এই সময়ে অঙ্গদেশে, লোমপাদ নামে 
স্থবিখ্যাত মহাবল-পরাক্রান্ত প্রতাপশালী এক 
রাজা হইবেন ।' এই রাজার কোন ব্যতিক্রম 
নিবন্ধন রাজ্যমধ্যে বু-বৎসর-ব্যাপিনী প্রজা- 
ক্ষয়-করী অতিদারুণা.এনারৃষ্ি হইবে। রাজা 
লোমপাদ, অনারৃষ্টি বশত ব্যাকুল হইয়া 


তৎ-প্রতীকারের উদ্দেশে জ্ঞান-সম্পন্ন ব্রাহ্মণ- 
গণকে জিজ্ঞীনা করিবেন, মহাঁনুভবগণ! আপ- 
নাঁরা নানাশাস্ত্রে পারদর্শী; আপনারা লোক-. 


১: 


করুন। বেদ-বিশারদ ও লোক-ব্যবহারজ্ঞ 
ব্রাহ্মণগণ বলিবেন, রাজন ! আপনি যে কোন 
উপায়েই হউক, বিভাগুক-তনয় খধ্যশৃঙ্গকে 
আনয়ন করুন। মহারাজ ! আপনি খষিকুমার 
খষ্যশৃঙ্গকে রাজধানীতে আনাইয়া স্থসমাহিত 
হৃদয়ে গৃহসুত্রাদির বিধান অনুসারে তীহাঁকে 
শান্তা নান্দী কন্যা প্রদান করুন। খধ্যশূঙ্গ 
কৌমার-্রহ্মচারী ;--ভীহার তুল্য বিশুদ্ধ 
ব্রহ্মচারী আর দ্বিতীয় নাই) তীহাকে কন্যা! 
সম্প্রদান করিলেই আপনকার অরিষট শাস্তি 
হুইবে। 

প্রভাবশালী রাজা লোমপাঁদ, ব্রাঙ্মণ- 
গণের এই বাক্য শ্রবণ করিয়! চিন্তা করাবেন, 
কি উপায়ে খষ্যশৃঙ্গকে রাজধানীতে আনিতে 
সমর্থ হইব । পরে যখন তিনি স্বয়ং ইতি- 
কর্তব্যতা নিরূপণে অসমর্থ হইবেন, তখন 
অমাত্যগণকে, পুরোহিতকে এবং মন্ত্রণাকুশল 
অন্যান্য জনগণকে আন্বান পূর্বক খধি- 
কুমারকে গ্বানয়ন করিবার উপায় জিজ্ঞাসা 
করিবেন। যখন জিজ্ঞামিত হুইয়! ইহারা ও 
কিছুই নির্ঘারণ করিতে সমর্থ হইবেন না, তখন 
রাজ! ন্বয়ংই আবার মন্ত্িবর্গকে বলিবেন, 
তোমরা স্বয়ং গমন পূর্ববক বন হইতে ধাষি- 
কুমার খধ্যশূঙ্গকে আনয়ন কর। মন্ত্রিগণ, 
ভূপতির বাক্য শ্রবণ করিয়া বিনয়াবনত মুখে 
অনুনয়-বিনয় সহকারে রাজাকে বলিবেন, 
মন্থীপতে ! আমরা মহর্ষি বিভাগুক হইতে 
ভীত হইতেছি, যাইতে সাহস হইতেছে না। 


বৃন্তাম্তও বিলক্ষণ অবগত আছেন ; এক্ষণে | তদনস্তর তাঁহার! বহুবিধ উপায় পরিচিন্তন 
কিরূপে এই অনারৃষ্তির শান্তি হয়, আজ্ঞা | পূর্ব্বক পুনর্ধবার রাজাকে কহিবেন, যাহাতে 








৪ 


বালকাওড। 





৩১ 





কোনরূপ দোষ না ঘটে, এরূপ কৌশল অব- 
লম্বন করিয়া আমরা সেই খধিকুমারকে আন- 
য়ন করিব। 

রাজ! লোৌমপাঁদ মন্ত্রিগণের এইরূপ বাক্য 
শ্রবণ পুর্ধবক ভূতীয় দিবসে পুনর্ববার তাহা- 
দের সহিত মন্ত্রনিশ্চয় করিয়া! মুনিরূপা 
বারাঙ্গনা দ্বার! প্রলোভন পূর্ব্বক কৌশলক্রমে 
খষিকুমারকে বিভাগুকের আশ্রম হইতে 
নিজ পুরীতে আনাইবেন। খধিপুভ্্র ধীমান 
খাধ্যশূঙ্গ, মহীপাল লোমপাদের রাজ্যমধ্যে 
আগমন করিলেই দেবরাজ ইন্দ্র মুষল ধারায় 
বারি বর্ষণ করিবেন। পরে রাজ! লোমপাদ, 
বিধি-অনুসারে, উদার-প্রকৃতি রূপবতী নিজ- 


ছুহিতা শান্তার সহিত তাহার বিবাহ দিবেন।, 
এইরূপে অসাধারণ-পঃ-সম্পন্ন প্রতাপবান ] 


থধ্যশূঙ্গ, রাজর্ষি লোমপাদের জামাতা হই- 
বেন। পরে রাজ। দশরথ পুনত্রকামনা করিলে 
সেই মহাতেজ। খষিকুমার যজ্ধে আহুতি 
প্রদান পুর্ববক তাহারও অভীপ্লিত-পুত্র-কামনা 
পুর্ণ করিয়া দিবেন। 

মহর্ষি সনৎকুমার কালে খধিগণ-মধ্যে 
এই" কথা বলেন, তৎকালে আমি তাহা 
অবণ করিয়াছিলাম; এবং এ বাক্যের যে 


রাজ লোমপাদ, মন্ত্রিগণের সহিত পরামর্শ 
1 করিয়া সেইরূপই করিয়াছেন। 

রাজা! দশরথ, হ্ুমন্ত্রের মুখে এই বাক্য 
শবণপূর্ব্বক কহিলেন, কৌযার ত্রঙ্মচারী, সবগ- 







গণের সহিত বৃদ্ধিপ্রাপ্ত, সাধু-চরিত, পুণ্যাত্মা, | 
্রহ্ষচর্যয-ব্রত-পরায়ণ খধ্যশৃঙ্গের সমুদীয় বিব- 
রণ ভুমি বিস্তারিতরূগে আনুপূর্ধ্বিক কীর্তন 
কর। 


০ 


নবম সর্গ। 


সস উচস্পাশ 


খষ্যশূঙ্গের উপাখ্যান। 


রাজা দশরথ এইরূপ জিজ্ঞাসা করিলে, 
মন্ত্র কহিলেন, মহারাজ ! অঙ্গরাজের মঞ্জ্ি- 
গণ যেরূপ কৌশল অবলম্বন পূর্ব্বক খধ্য- 
শৃঙ্গকে আনয়ন করিয়াছিলেন, আমি তাহা 
সবিস্তার কীর্তন করিতেছি, শ্রবণ করুন। 

রাজা লোমপাদ, বিভাগুক-পুত্র খধ্য- 
শৃঙ্গকে আনয়ন করিবার নিমিত্ত মন্ত্রীদিগকে 
স্বয়ং গ্রমন করিতে অনুমতি করিলে, তাহারা 
মহর্ষি বিভাওকের শাপ-ভয়ে স্বয়ং গ্রমনে 
সাহসী না হইয়! কহিলেন, মহারাজ ! খাষি- 
কুমার খধ্যশূঙ্গকে আনিবার নিমিত আমরা 


একটি অব্যর্থ কৌশল উদ্ভাবন করিয়াছি। 


খষ্যশৃঙ্গ বনচর ও, একমাত্র তপঃসাধনেই 


| নিয়ত, নিরত। তিনি কখনও স্ত্রীলোকের 
অন্যথা হইবে না, তদ্বিষযয়েও আমার দৃঢ় : 
প্রত্যয় আছে। সনকুমার যেরূপ বলিয়া- ! 
ছিলেন, অসাধারণ-জ্ঞান-সম্পন্ন মহাঁষশ! অঙ্গ- | 


মুখ দেখেন নাই; রমর্গী:যে কি রমণীয় পদার্থ, 
তাহাও অবগত নহেন এবং ইন্রিয়-স্থখ- 
সন্ভোগেরও আম্বাদ জানেন না। অতএব, 
যাহ। দ্বারা পুরুষের মন আকৃষ্ট ও বিমুগ্ধ হয়, 
যাহা! প্রাণিমাত্রেরই অভিমত, ঈদৃশ ভোগ্য 
বস্ত বারা তাহাকে প্রলোভিত করিয়া কৌশল- 
ক্রমে বন হইতে এখানে ত্বরাঁয় আঁনয়ন করা 


২১ 


িব 





রামায়ণ। 





যাউক। বেশ-বিলাস-বিষয়-স্থ নিপুণ) ৃত্য-গীত- 
প্রভৃতি-কলা-কৃশল, কৌশলজ্ঞ বারবিলাসিনী- 
গণ, মুনিবেশে আত্ম-গোঁপন করিয়া বিভাঁগুক 
মুনির আশ্রমে গমন করুক। তাঁহার! একান্তে 
্রন্মচর্ধ্য-ব্রত-পরায়ণ খধ্যশৃঙ্গের সন্নিধানে 
উপস্থিত হইয়া ভীহাকে যথোপযুক্তরূপে 
প্রলোভিত করিয়া যেউপাঁয়ে পারে আন্যন 
করুক। রাজ! লোমপাঁদ ঈদৃশ বাক্য শ্রাবণ 
করিয়া “তথাস্ত” বলিয়া তাহাতে সম্মতি 
প্রদান করিলেন। তদনন্তর তিনি মন্ত্রিগণের 
সহিত পরামর্শ পূর্ব্বক অবিকল সেইরূপ অনু- 
ষ্টান করিতেও প্ররৃভভ হইলেন।' * 
অঙ্গরাঁজ লোমপাদ, স্থস্বাদ্র-ফলভারাঁধনত 
বৃক্ষ সকল, মূল শাখ। ও পল্লবাঁদির সহিত 
আনয়ন পূর্বক, বৃহন্ৌকা-মধ্যে রোঁপণ 
করাঁইলেন। স্থৃসম্বদ্ধী হ্ববেশ! নিরুপম-রূপ- 
বতী যুবতী বারবিলামিনী সকল, স্থগন্ধি 
স্ত্বাছু ফল ও স্থরভি পানীয় দ্রব্য গ্রহণ 
পূর্বক এ বৃহন্নৌকারোহণে মুনির আশ্রমীঁভি- 
মুখে যাত্রা করিল। পরে তাঁহারা বিজন 
অরণ্যমধ্যে প্রবেশ পুর্ববক সেই শ্রজ্ঞাবান খষি- 
কুমারের সহিত সাক্ষাৎ করিতে অভিলাধিণী 
হইয়া মহর্ষি বিভাঁগুকের আশ্রমের অনতি- 
দূরে অবস্থান করিতে: লাগিল ; কিন্তু বিভা- 
গুকের ভয়ে উদ্বিগ্র-হৃদয়ে বন, গুল্ম ও লতার 
অন্তরালে প্রচ্ছন্ন ভাবে থাকিল। 
অনন্তর বারবিলাসিনীরা যখন জানিতে 


পাঁরিল যে, মহর্ষি বিভাগুক আশ্রম হইতে বহি- 


গত হইয়! বনাস্তরে গমন করিয়াছেন, তখন 
তাহারা ধধিকুমারের দৃষ্টিপথে আবির্ভূত 


হইল) এবং কন্দুক দ্বারা ও অন্যান্য বহুবিধ 
ক্রীড়নক দ্বারা বিচিত্র ক্রীড়া করিতে আরম্ত 
করিল; মধ্যে মধ্যে মনোহর গান করিতে 
লাগিল; কখনও বা মন্দগতি, কখনও বা 
ভ্রুতগতি অবলম্বন করিয়া গতি-বৈচিত্র প্রদ- 
শর্ন পূর্ববক ক্রীড়া! করিতে প্রবৃত্ত হইল। 
কোন কোন স্থলোচনা ললনা মদ-বিহ্বল! 
হইয়া কখনও পতিত, কখনও বা উদ্পতিত 
হইতে লাঁগিল। তাহারা নয়ন-ভঙ্গী, ভ্রভঙ্গী 
ও সরোজ-সদৃশ-কর-সঞ্চালন দ্বারা পুরুষ- 
প্রমোদ-কর মনোবিকার-জনক ইঙ্গিত করিতে 
প্রব্ভ হইল। তৎকালে নৃপুর-শিঞ্জিত দ্বারা ও 
কলকণ্-কোকিল-কুজিত দ্বারা বোধ হইতে 
লাগিল যেন, গন্ধবর্-নগর-সদৃশ সেই অরণ্য 
সঙ্গীত আরম্ত করিয়াছে । 
ক্রীড়া-কৌতুক-পরায়ণ| যুবতী বারবিলা- 
দিনী সকল এইরূপ ক্রীড়া করিতে করিতে 
পরস্পর কৌতুক-প্রহারে প্রবৃতা হইল। তাহা- 
দের অঙ্গের বসন বেগ-বিগলিত ও পবন- 
বেগে ধুয়মান হইয়া যুব-জন-মনোহারী হইয়া 
উঠিল; হরম্য অঙ্গদ ও অন্যান্য বিবিধ ভূষণ 
বিকীর্ণরশ্মি হইয়! সৌদামিনী-বিলাস-িদ্রম 
প্রদর্শন করিতে লাগিল; কেলি-চলিত হ্থল- 
লিত স্থরভি-কুস্থম-মাল্য দোছুল্যমান হইয়া 
অনির্ববচনীয় শোভ। বিস্তার পুর্ববক নিরুপম 
পরিমল-গ্রবাহে সমস্ত বন পরিমুগ্ধ করিয়া 
তুলিল;-_স্বন্দর হ্গন্ধি চুর্ণনিচয় বিকীর্ণ ও 
উড্ভীন হইয়। অভূত-পূর্ব্ব পরম-রমণীয় শোভা 
সম্পাদন করিতে লাগিল। অসাঁমান্য-রূপ- 
লাবণ্য-সম্পন্ন ক্রীড়া-পরায়ণ বারবিলাসিনীগণ, 

















১ ..... বালকাণ্ড। 


৩৩ 





সরল-হৃদয় খষি-কুমারের অনঙ্গোদ্দীপনের 
ৃ নিমি্ত এইরূপে মনোহর হাব ভাব বিলাস 
প্রদর্শন পূর্বক নুপুর-শিঞ্জিত-মুখরিত চরণে 
ইতস্তত সঞ্চরণ করিতে লাগিল। 
খষিকুমাঁর খধ্যশূঙ্গ, সেই অভূতপূর্ব 
ব্যাপার অবলোকন করিয়া বিস্ময়াভিভূত ও 
সাধ্বসান্থিত হইলেন। তিনি, সর্ববাবয়ব-সন্দরী 
কূশোদরী বিলাসিনীদিগকে দেখিয়াই তৎ- 
ক্ষণাৎ আশ্রম হইতে বহির্গত হইলেন | পিতৃ- 
বৎসল সুধীর খধিকুমার নিয়তই আশ্রমে অব- 
স্থান করিতেন, আশ্রম-পদ পরিত্যাগ পূর্বক 
কখনও কোথাও গমন করেন নাই, সুতরাং 
তিনি জন্মাবধি এ পর্য্যন্ত কখনও তথাঁবিধ 
কামিনী, অপর পুরুষ অথবা নগর-নিবাঁসী 
বা জনপদ-বাঁসী অন্য 'কোঁন জীব অবলোকন 
করেন নাঁই। 
রাজন ! বিভাগুক-তনয় খধ্যশূঙ্গ, কৌতু- 
হুল-পরতন্ত্র হইয় সেই স্থানে গমন পূর্বক 
বিম্ময়াভিভূত-হৃদয়ে চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়- 
মান হইয়া রহিলেন। খষি-কুমারকে বিল্রয়- 
পরবশ দেখিয়। মধুর-ভাষিণী কোঁন কোন 
বিলাসিনী সমধিক হ্থমধুর স্বরে সঙ্গীত আরম্ভ 
করিল) কোন কোন হ্বলোচন! স্থললিত 
হাস্য করিতে লাগিল; এবং মদ-বিহ্বল! কোন 
কোন মহিল! তাহার সমীপবর্তিনী হইয়া কল- 
কণ্ঠ-্বরে সম্মিত মুখে জিজ্ঞাস! করিল, ব্রহ্ম! 
আপনি কে? কাহার পুত্র? কোথা হইতেই বা 
ত্বরান্বিত হইয়া এখানে আগমন করিলেন ? 
এবং আপনি কি জন্যই বা একাঁকী এই বিজন 
বনে বিচরণ করিতেছেন? আদ্যোপান্ত সমস্ত 


5255555555১ 


সী 


বৃত্তাস্ত আমাদিগকে বলুন। প্রভো ! আমর! 
আপনকার বিবরণ জ্ঞাত হইতে নিরতিশয় 
উৎস্থক হইয়াছি। আপনি আমাদের নিকট 
যথাযথরূপে সমুদায় বণন করুন। 

খধিকুমার খধ্যশৃঙ্গ, সেই অদৃষ্ট-পুর্ব্বা নিরু- 
প্ম-রূপবতী যুবতীদিগকৈ দেখিয়া! প্রীতিভরে 
আম্ম-পরিচয় প্রদান করিতে সমুতস্থক হইয়া 
কহিলেন। কাশ্যপবংশীয় মহর্ষি বিভাগ্ক 
আমার পিতা; আমি তাহার ওরস পুন্র; 
আমার নাম খধ্যশৃঙ্গ । এক্ষণে তোমর1 কি 
অভিপ্রায়ে আমাদের আশ্রম সমীপে আঁগমন 
করিয়াছ ?_-আমায় তোমাদের কি কার্য 
করিতে হইবে ? অসম্কুচিত চিত্তে বল। এই 
সম্মুখে আমাঁদিগের আশ্রম-পদ; কুটারে যথেষ্ট 
সস্বাছু ফল মূল আছে । তোমরা সকলে চল, 
আমি তোমাদের অতিথি-সৎকার করিব। 

বারাঙ্গনাগণ ধষিকুমারের তাদৃশ বাক্য 
শ্রবণ পূর্বক তাহাঁতে সম্মত হুইল, এবং 
আশ্রম দর্শন করিবার নিমিত্ত সকলে একত্র 
হইয়া তাহার সহিত গমন করিল। বারবিলা- 
সিনীরা কুটারে সমুপস্থিত হইলে, খধ্যশৃঙ্গ 
পাদ্য, অর্ধ্য, আসন, ও স্থন্বাছু ফল মূলাদি 
দ্বারা তাহঃদিগের আতিথ্য করিলেন। বার- 
বধূগণ আতিথ্য গ্রহণ*করিয়া মহর্ষি বিভা- 
গুকের শাপভয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত হইয়া 
অবিলম্বে প্রস্থান করিতে মানস করিল; 
এবং হাদিতে হাসিতে স্থমধুর বাক্যে কহিল, 
খষিকুমার !-নির্মল-হৃদয়! আসাদিগেরও 
আঁশ্রমজাত হ্স্বাছু ফল মূল.কিধিৎ আনি- 
য়াছি, গ্রহণ করুন; এবং যদ্দি অভিরুচি 


সর 


৩৪ 
হয়, অবিলঘ্বে ভক্ষণ করুন, আঁপনকার মঙ্গল 
হইবে । 
তানন্তর বাঁরবিলাসিনীরা খধিকুমারকে 
ফল-সগ্গিভ স্থম্বাদ্ু মোদক ও অন্যান্য বহুবিধ 
ভক্ষ্য দ্রব্য প্রদান করিল ; এবং কহিল, 'ব্রহ্ধ- 
চারিন ! আমাদিগের আশ্রমের এই তীর্থো- 
দক আনিয়াছি,পান করুন; এই বলিয়া নানা- 
প্রকার স্মধুর মধুও প্রদান করিতে লাগিল । 
পরে মদ-বিহ্বলা! কোন কোন মহিলা হাসিতে 
হাসিতে তাহাকে আলিঙ্গন করিল; কেহ 
কেহ গীনোন্নত পয়ো'ধর-যুগল দ্বারা পুনগপুন 
তাহাকে স্পর্শ করিতে লাগিল; এবং কেহ 
কেহ বা রহস্ত-কথন-ব্যপদেশে ভাহার “কর্ণ 
মূলে পুনংগুন মধুগন্ধি বদন-কমল বিন্যাস 
পূর্বক মনোহর কথা কহিতে লাগিল। 
ধষিকুমাঁর, স্থগঠিত স্থম্বাছ মোদক ও 
ফলাকারে স্তনির্মিত বহুবিধ ভক্ষ্য দ্রব্যের 
আম্বাদ গ্রহণ করিয়া তৎুসমুদাঁয়কে অপূর্বব 
( ফল মনে করিলেন। তদনভ্তর তিনি অনা- 
স্বাদিত-পূর্নন সেই সকল অপূর্বব কৃত্রিম ফল 
ভক্ষণ করিয়া এবং স্বগন্ধি স্থমধুর মধু পান 
করিয়া নিরতিশর প্রযুদিত্ব হইলেন | বিশেষত 
বারবিলাপিনীদিগের স্তকুমার অঙ্গন্পর্শে তিনি 
একেবারে বিমুগ্ধ হইট্পা পড়িলেন এবং তাহা- 
দের সেই স্থুললিত স্থস্পর্শ পুনংপুন কামনা 
করিতে লাগিলেন । 
অনন্তর বারবিলাসিনীরা খধিকুমারের 








প্রস্থান করিল। তাহার! গমন করিলে খধ্যশৃঙগ 
যার পর নাই উৎক্িত হইলেন, এবং তদ্‌- 
গত-চিত্তে এরূপ চিন্তা করিতে লাগিলেন যে, 
সে রাত্রি তাহার আর নিদ্রা হইল ন|। 

অনন্তর মহর্ষি ভগবান বিভাগুক, নিজ 
আশ্রমে প্রত্যাগমন করিলেন। তিনি খাষ্য- 
শুঙ্গকে তাদৃশ উৎক্ঠিত ও চিন্তাপরায়ণ 
দেখিয়া জিজ্ঞাসা! করিলেন; তাঁত ! অদ্য কি 
নিমিভ তুমি আমাকে দেখিয়া আনন্দ প্রকাশ 
করিতেছ না? অদ্য তোমাকে চিস্তা-সাগরে 
নিমগ্ন দেখিতেছি কেন? তপন্বীদিগের ত 
এতাদৃশ আকার-প্রকার কখনই হয় না! 
বৎস! তোমার কি জন্য ঈদৃশ বিকার উপ- 
স্থিত হইল? শীঘ্র বল। 

পিতার এইরূপ বাঁক্য শ্রবণ করিয়। খষ্য- 
শৃঙ্গ কহিলেন, ভগবন ! আজি আমি কতক- 
গুলি তাপস দেখিয়াছি; তাহার এই আশ্র- 
মেই. আসিয়াছিলেন। তাহাদের নয়ন কি 
স্রন্দর ও মনোহর! আহা! তপঃ-প্রভাঁবে তাঁহা- 
দের সকলেরই বক্ষঃস্থলে পীন উন্নত স্থকুমাঁর 
কেমন অতি অদ্ভুত পদার্থ ছুইটি উৎপন্ন হইয়! 
রহিয়াছে ! তাহারা আমাকে সর্বতোভাবে 
গাঢ় আলিঙ্গন পূর্ববক সেই অত্যনূত নিরুপম 
পদার্থ য় দ্বারা পুনঃপুম স্পর্শ করিয়াছেন। 
পিত! তাহারা কি স্থললিত মনোহর গান 
করেন! তাহারা মুহুর্ৃহ নয়ন-ভঙ্গী ও ভ্রভঙ্গী 
করিয়া! কেমন আশ্চর্য্য ক্রীড়া করিতে থাঁকেন ! 


সহিত সম্ভাষণ পূর্ববক বিদায় লইয়া, “অনতি-; তীহারা অনেক ক্ষণ এখানেই ছিলেন, এই 


1 








| দুরে আপনাদের আশ্রম আছে; বলিয়া, তাঁৎ- ; কিয়ৎক্ষণ হইল, গমন করিলেন । ভাহাদের রা 
কালিক ব্রতানুষ্ঠান-ব্যপদেশে সেস্থান হইতে ; এ সকল আচার ব্যবহারে আমি যাঁর পর || 


22225222222 
রামায়ণ। 


২ 


নাই প্রীত ও বিমুগ্ধ হইয়াছি) স্বতরাৎ 
এক্ষণে তীহাদের অদর্শনে আমার মন নিরতি- 
শয় ব্যাকুল হইতেছে। 

ভগবান বিভাগুক, খধ্যশৃঙ্গের এইরূপ 
বাক্য শ্রবণ করিয়া কহিলেন, বৎস ! তাঁহার] 
রাক্ষদ; তাহারা তপন্বীদিগের তপপ্যা নট 
করিবার নিমিত্ত এ রূপেই সর্বত্র বিচরণ 
করিয়া থাঁকে। বহুস! তুমি তাহাদিগকে 
কখনই বিশ্বাস করিও ন|। মহর্ষি এই প্রকার 
বলিয়া খধ্যশূঙ্গকে উপদেশ প্রদান পূর্ববক 
সান্তুনা করিয়া! সেই রাত্রি আশ্রমে অবস্থান 
করিলেন । তদনন্তর পর দিন প্রভাতে উঠিয়া 
তপঃসাধনের নিমিত্ত পুনর্ববার বনান্তরে গমন 
করিলেন । ূ | 

অনন্তর 'বিভাঁক-তনয় খাষ্যশৃঙ্গ, পূর্বব 
দিবস যে স্থানে সেই মনোহারিণী নিরুপম- 
রূপবতী যুবতীদিগকে দেখিয়াছিলেন, পর 
দিবস পুনর্ববার তদভিমুখে অত্বর-পদে গমন 
করিতে লাগিলেন। বারাঙ্গনারা "দূর হইতে 
ধধ্যশুঙ্গকে আপিতে দেখিয়াই প্রত্যুদ্গমন 
পূর্বক হাসিতে হাসিতে কহিল, প্রভো ! 
আহুন, আমাদিগেরও রমণীয় আশ্রামপদ্দ অব- 
লোকন করুন। আমাদিগের আশ্রমে যথা- 
বিহিত পুজা গ্রহণ করিয়! পুনর্বার প্রত্যাগমন 
করিবেন। খধ্যশূঙ্গ বারনারীদিগের এইরূপ 
অতি মনোহর স্থমধুর বাক্য শ্রবণ করিয়া তাহা- 
দিগের সহিত গমন করিতে মানস করিলেন। 
.] বারাঙ্গনারাও তাহাকে নৌকায় তুলিয়া অল-, 
ক্ষিতরূপে নৌকা ছাড়িয়া দিল। অনস্তর খষি- 
কুমার ধধ্যশূঙ্গ, মহীপাল লোমপাদের রাঁজ্যে 


22555222222 
বালকাণ্ড। | 


৩৫ 


উপনীত হুইবামাত্র দেবরাজ তথায় অবিরল 
ধারায় বারি বর্ষণ করিতে আরম্ভ করিলেন। 

এ দিকে ভগবান বিপ্রর্ষি বিভাগুক, বন্য 
ফল যূলাদি সংগ্রহ পুর্ববক ভারার্ত হুইয়া যথা- 
সময়ে নিজ আশ্রমে আগমন করিলেন। তিনি | 
আ্বাশ্রম শুন্য দেখিয়। পুত্র-দর্শন-লালসাঁয় নানা- 
প্রকার চিন্তা করিতে লাগিলেন । যদিও তিনি 
পরিশ্রান্ত ওক্লান্ত হইয়াছিলেন, তথাপি পাদ 
প্রক্ষালন না করিয়াই খিধ্যশৃঙ্গ! খধ্যশূ 1 
বলিয়! উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিলেন এবহ 
এরূপ ডাক্ষিতে ডাকিতে তিনি সকল দিক 
অস্েষণ কক্সিলেন, কোথাও পুত্রকে দেখিতে 
পাঁইলেন না। 

তপোধন কাঁশ্যপ বিভাঁগুক, তপোবনে 
পুত্রের কোন উদ্দেশ না পাইয়া তথা হইতে 
বহির্গত হইয়া গ্রামাভিমুখে গমন করিতে 
করিতে এক স্থানে দেখিতে পাইলেন, গো- 
সমূহে পরিপূর্ণ কতকগুলি গ্রাম রহিয়াছে । 
তদ্দর্শনে তিনি গোপালকগণকে জিজ্ঞুসা করি- 
লেন, এই রমণীয় রাজ্য কাহাঁর অধিকৃত ? 
ধেনু-সমূহে সমাকীর্ণ এই গ্রাম সকলই বা 
কাহার ? গোপাল্গণ মহর্ধির বাক্য শ্রবণ 
করিয়া ব্িনীতভাবে কৃতাঞ্জলিপুটে কহিল, 
্র্মর্ষে! অঙ্গদেশে লৌঁমপাঁদ নামে স্থবিখ্যাত 
এক নরপতি আছেনে। তিমি, বিভীগুক-তনয় 
থধ্যশূঙ্গের পুজার নিমিত্ত এই সকল গ্রাম ও 
ধেনুু উৎসর্গ করিয়াছেন । 

মহর্ষি বিভাগুক যখন গোপালদিগের মুখে 
এবংবিধ বাক্য শ্ররণ করিলেন, তখন তিনি 
ধ্যান-নেত্র বারা তথাবিধ ঘটনা জমুদায়ের 


ইইউ 


22222222225 


৩৬ 


অবশ্যান্তাঁবিতা জানিতে পারিয়! প্রীত হৃদয়ে 
প্রতিনিবৃত্ত হইলেন। 

এ দিকে ধর্্াত্বা ধষিকুমার খধ্যশু্গ, 
যখন স্ববিস্তীর্ণ জলযানে আরোহণ পূর্ববক গমন 
করেন, তৎকালে চতুর্দিকে ঘন ঘনঘটা ঘন- 
ঘন ঘোরতর গভীর গঞ্জন করিতে লাগিল ;-- 
নবীন-নীল-নীরদ-নিবহে নভস্তল তিমিরময় 
হইয়! উঠিল ;- চতুর্দিকে মুষল-ধাঁরায় বারি- 
বর্ষণ হইতে লাগিল। খধিকুমীর ঈদৃশ অব- 
স্থায় রাজধানীতে উপনীত হইলেন। 

অঙ্গরাঁজ লোমপাদ, বারিবর্ষণ দর্শনেই, 
খষিকুমার ধধ্যশূঙ্গ রাজ্যে উপস্থিত হইয়া- 
ছেন নিশ্চয় করিয়! প্রত্যুদ্গমনার্থ বহির্গতি 
হইলেন। পরে তিনি খধিকুমারকে দেখিবা- 
মাত্র তাহার পূজা করিয়া সাীঙ্গ প্রণাম 
করিলেন এবং পুরোহিতকে অগ্রসর করিয়া 
অর্ধ্য প্রদান পূর্বক তাহাকে অন্তঃপুরে প্রবেশ 
করাইলেন। অনন্তর তাহাকে সান্ত্বনা করি- 
বারনিয়িভই তিনি পুরম্ধীগণের সহিত একত্র 
হইয়া তাহার মেবা-শুক্রাষ! করিতে প্রবৃত্ত হই- 
লেন; এবং তীহাঁকে প্রসন্ন করিবার নিমিত্ত 
মহামূল্য অভীষ্ট ভোগ্য.বস্ত সকল প্রদান 
করিতে লাগিলেন। ফলত যাহাঁতে $ খষি- 
কুমারের মনে ছুঃখ, শোঁক বা ক্রোধের উদয় না 
হয়, তজ্জন্য রাজা স্বয়ং তাহার পরিচর্যায় 
নিযুক্ত রহিলেন। পরে তিনি প্রশাস্ত-হৃদয়ে 
শান্তানাম্বী কমললোচনা কন্যার সহিত তাহার 
বিবাহ দিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন। 

মহারাজ !' মহাতেজা খধিকুমার খধ্য- 
শুঙ্গ, অঙ্গরাজ লোমপাদ কর্তৃক এইরূপে 





রামায়ণ। | 


সম্যক্‌-প্রকারে পুজিত হইয়া! ভার্ধ্যা শান্তার 
সহিত এক্ষণে অঙ্গরাজ্যেই বাস করিতেছেন। 





দশম সর্গ। 





খষ্যশৃঙ্গের অযোধ্যায় আগমন । 

বৃদ্ধতম মন্ত্রী হ্মন্ত্র পুনর্ববার রাঁজা দশ- 
রথকে কহিলেন, মহারাজ ! সনকুমার ঘখন 
ভবিষ্য ঘটনা বর্ণন করেন, তৎকাঁলে তাহার 
মুখে আমাদিগের হিতকর আর আর যেসকল 
বাক্য আমি শ্রবণ করিয়াছিলাম, তাহাও 
কীর্ভন করিতেছি, শ্রবণ করুন। 

সনতকুমাঁর বলিলেন ;-- 

ইচ্ষাকুবংশে দশরথ নামে এক রাজ। 
জম্ম পরিগ্রহ করিবেন । তিনি পরম ধার্মিক, 
অমোঘ-পরাক্রম, অসামান্য-ধীশক্তি-সম্পন্ন ও 
অনন্য-স্থলভ-যশোভাঁজন হইবেন। অঙ্গরাজ 
লোমপাদের সহিত সেই মহাত্বার মিত্রতা 
হইবে । রাজ। দশরথের শান্তা নামে সৌভাগ্য- 
শালিনী একটি কন্য! জন্ম পরিগ্রহ করিবে। 
অঙ্গরাজের সন্তান হইবে না; তিনি রাজা! 
দ্রশরথের নিকট প্রার্থনা করিবেন, সখে ! আমি 
নিঃসস্তান। তুমি প্রসন্ন মনে তোমার এই 
শীস্তা নানী অসামান্য-রূপ-লাবণ্যবতী তনয়া 
আমাকে প্রদান কর;--আমি পুত্রিক1 করিব। 

স্বভাবত করুণার্-হুদয় রাজা দশরথ, এই 


বাক্য শ্রবণ করিয়া! অঙ্গরাজকে সেই হৃদয়- | 


নন্দিনী নন্দিনী প্রদান করিবেন। অঙ্গরাজ, 
সেই স্থকুমারী কুমারী লাভে পরম প্রীত, 








52222 22 


বালকাওড। 





পরিতাপ-পরিশূন্য এবং কৃতার্থম্মন্য হইয়া 
তাহাকে গ্রহণ পূর্বক নিজ রাজধানীতে প্রতি- 
গমন করিবেন । 

অনন্তর রাজ! লোমপাদ, খধিকুমার খধ্য- 
শৃঙ্গের সহিত এঁ কন্যার বিবাহ দিবেন। খধ্য- 
শৃঙ্গও তাদৃশী পত্বী লাভ করিয়া পরম-প্রীত- 
হ্বদয়ে অঙ্গরাজ্যে অবস্থান করিবেন। 

পরে মহাঁশ। মহীপাল দশরথ, অঙ্গ- 
রাঁজের নিকট গমন করিবেন এবুং বলিবেন, 
ধর্্মাত্বন ! আমি নিঃসন্তান; তুমি শান্তার 
ভর্তাকে আদেশ কর, তিনি আমার বংশধর- 
পুত্রোৎপত্তির নিমিত্ত যাগানুষ্ঠানে প্রবৃত্ত 
হউন। অধ্যাত্ম-তত্ববিশারদ অঙ্গরাজ, রাজা 
দশরথের তাদ্রশ বাক্য শ্রবণ-পূর্বক অপরি- 
হার্ধ্য ও অবশ্য-কর্তব্য বিবেচনা করিয়া পুত্র- 
কলত্র-সমেত খধ্যশূঙ্গকে তাহার হস্তে সমর্পণ 
করিবেন। 

যজ্ঞানুষ্ঠানাভিলাঁষী ধর্ঘ্মজ্ঞ রাঁজা দশ- 
রথ, পুত্রোৎপত্তি ও স্বর্গলাভ কামনায় অশ্ব- 
মেধ যজ্ঞ সম্পাদনের নিমিত্ত কৃতাঞ্জলিপুটে 
খষিকুমার খধ্যশৃঙ্গকে খত্বিক-কার্য্যে বরণ 
করিবেন। এই খধিকুমার হইতে রাজার 
সেই সমুদায় কাঁমন। পূর্ণ হইবে।, তীহার 
অসীম-তেজঃ-সম্পন্ন চারি পুত্র জন্ম-পরি গ্রহ 
করিবেন। এই পুত্র-চতুষ্টয় হইতে তাহার 
কুলগৌরব, কীর্তি, যশ, মান, ধর্ম ও সম্তান- 
সন্ততি বৃদ্ধিপ্রাপ্ত হইবে । 

| মহারাজ! পূর্ব্বে দেবর্ষি-প্রধাঁন ভগবাঁন 

সনৎকুমার, খধিসম়াঁজে এইরূপ ভবিষ্য বাক্য 
কীর্তন করিয়াছিলেন। অতএব, এক্ষণে আমার 








৩৭ 
অভিলাষ এই” যে, আপনি বিভাগুক-তনয় 
খধ্যশৃঙ্গের নিকট গমন করিয়া তীহাকে 
গুরুত্বে বরণ পূর্বক আনয়ন করুন। 

রাজ! দশরথ, মন্ত্রী স্থমন্ত্রের ঈদৃশ স্থম- 
রণ শ্রবণ করিয়! কুলগুরু-বশিষ্ঠ-সন্নিধানে 
গমন “করিলেন এবং ভীহাঁর নিকট আদ্যো- 
পান্ত সমস্ত বৃত্তান্ত নিবেদন পূর্বক কহিলেন, 
মহর্ষে ! বিচক্ষণ স্তুমন্ত্র সম্প্রতি আমায় খধি- 
কুমার খধ্যশূঙ্গকে আনয়ন করিতে পরামর্শ 
প্রদান করিতেছেন ; এক্ষণে আপনি যেরূপ 
অনুমতি করেন, তদনুরূপ অনুষ্ঠান করি। 
মহার্ষ বশিষ্ঠ, এতৎ-সমুদাঁয় শ্রবণ করিয়া তৎ- 
সম্পীদনে সন্মতি গ্রদ্দান করিলেন। 

মহীপতি দশরথ মহর্ষি বশিষ্ঠের নিকট 
অনুজ্ঞ! লাভ করিয়! যার পর নাই প্রীত-হৃদয় 
হইলেন। তিনি স্থুমন্ত্রের পরামর্শানুসারে ' 
অমাত্য, পুরোহিত ও অবরোধ-গণের সহিত 
একত্র হইয়া খষিকুমার খধ্যশুঙ্গকে বরণ করি- 
বার নিমিভ তৎক্ষণাৎ অঙ্গদেশাভিমুখে যাত্রা! 
করিলেন । তিনি নান! নদ নদী বন ও জনপদ 
অতিক্রম করিয়া অনতি-দীর্ঘকাল মধ্যেই অঙ্গ- 
রাজ/লোমপাদের রাজধানীমধ্যে প্রবিষ্ট হইই- 
লেন।* অঙ্গরাজও তাহার যথাযোগ্য অভ্য- 
না ও সন্মান করিতেক্রুটি করিলেন না। 

দশরথ, রাজা লোমপাদের ভবনে প্রবেশ 
করিয়া ছুত হুতাশনের ন্যায় দেদীপ্যমান ধষি- 
কুমারকে দেখিতে পাঁইলেন। অঙ্সরাজ প্রিয়- 
হহুত রাজা দশরথকে অভ্যাগত দেঁথিয়! চিনন- 
স্তন সখ্যভাঁব-নিবন্ধন যাঁর পর নাই আনন্দিত 
হইলেন; এবং তীহার অনুরূপ সম্মান পূর্বক 





ঞ 





শা ১১০ এ 


৩৮ 


যথাযোগ্য বাসস্থান নির্দিষ্ট কাঁরয়া দিলেন। 
অনস্তর, কোশলেশ্বর দশরথের সহিত তাহার 
যাঁদুশ সখ্যভাব ও সন্বন্ব-বন্ধন আছে, খষি- 
কুমায়ের নিকট তিনি তাঁহার পরিচয় প্রদান 
করিলেন। ধধিকুমারও সম্বন্ধ অবগত হইয়। 
তাহার যথোপযুক্ত অভ্যর্থন। ও পূজা করিতে 
তত্পর হইলেন । 

পুরুষপিংহ রাঁজা দশরথ সম্মানিত ও 
সতরৃত হইয়া সেই স্থানে অবস্থান পুর্ববক 
সাত আট দিবস অতিবাহিত করিলেন। পরে 
এক দিন তিনি কহিলেন, অঙ্গরাজ ! আমি 
সম্প্রতি যে মহৎ কার্্যানুষ্ঠানের সন্কল্প করি- 
য়াছি, তৎ-সম্পাদনের নিমিত্ত তোমার কন্যা 
শান্তাকে ভর্তার নহিত একবার আমার রাঁজ- 
ধানীতে প্রেরণ করিতে হুইতেছে। 

অঙ্গরাজ লোমপাদ, প্রিয়বয়স্য দশরথের 
ভবনে দুছিতা ও জামাতাঁকে পাঠাইতে সম্মত 
হুইলেন। পরে তিনি ধধ্যশৃঙ্গকে কহিলেন, 
থাষিকুমার ! এই রাজা দশরথ আমার পরম- 
শ্রিক্র সখা। আমার সন্তান, না হওয়াতে 
আমি পুত্রিক! করিবার নিমিত্ত ইহার আত্মজা 
বরবর্ণিনী শাস্ভাকে যাচ্গা করিয়াছিলাম ; 
ইনিও তৎক্ষণাৎ অঙ্ষুব-হৃদয়ে এই শ্রিয়তমা 
র্যা আমায় প্রদান: করিয়াছিলেন। খষি- 
কুমার! আমার ন্যায় এই অযোধ্যাধিপতি 
দ্শরথও সম্বন্ধে আপনকার শ্বশুর হইতেছেন। 
সম্প্রতি ইনি অন্তানার্থী হইয়া আপনকার 
শরণাপন্ন ' হইয়াছেন? এক্ষণে আপনি স্বীয় 
সহধর্দ্ণী শান্তা সমভিব্যাহারে অযোধ্যায় 
গমন করিয়া সঙ্কল্লিত যজ্ধ সম্পাদন পূর্ধ্বক 








রামাযণ। 


পুত্রার্থী কোশলেশ্বরকে পুর্ণমনোরথ করুন। 
খষি-কুমাঁর, অঙ্গরাজের বচনাবসানেই “তথাস্ত” 
বলিয়! স্বীকার করিলেন । পরে তিনি যথা- 
সময়ে তাহার সম্মতি গ্রহণ পূর্ববক ধর্মপত্তী 
শীস্তার সহিত অযোধ্য। গমনে প্রবৃত্ত হইলেন। 

অনন্তর অঙ্গরাজ লোষপাদ, অযোধ্যাধি- 
পতি দশরথকে বারংবার আলিঙ্গন ও প্রিয়- 
সম্ভাষণ পূর্ধবক সম্মানিত করিয়! নিজ পুরীতে 
প্রতিগমন করিতে সম্মতি দিলেন। রাঁজা 
দশরথও প্রিয়স্থহ্ৎ লোমপাঁদের অনুমতি 
গ্রহণপূর্ববক শান্তার সহিত খষ্যশূঙ্গকে সমভি- 
ব্যাহারে লইয়। শুভ দিনে শুভক্ষণে অযো- 
ধ্যাভিমুখে যাত্রা করিলেন। 

পরে নরপতি দশরথ প্রিয় সংবাদ দিবার 
নিমিত্ত কতকগুলি দ্রুতগামী বিশ্বস্ত পুরুষকে 
আগ্রেই অযোধ্যাঁয় পাঠাইলেন এবং বলিয়া 
দিলেন, তোমর! যত শীঘ্র পাঁর, এস্থাঁন হইতে 
গমন করিয়। পৌরজনগণের নিকট আমার 
আজ্ঞা প্রচার পুর্ববক সমুদায় নগরী সর্ধ্বতো- 
ভাবে স্থসজ্জিত করিতে বল । সমুদ্দায় রাজপথ 
যেন সন্মার্জিদিত, জলমিক্ত ও ধূপদারা স্থগন্ধী- 
কৃত হয়। লগরের সর্বত্রই যেন ধ্বজ-পতাকা- 
শ্রেণী শোভমানা হইতে থাকে । 

দুতগণ রাজার আজ্তানুলারে প্রন্থই- 
হৃদয়ে স্বর গমনে অযোধ্যায় উপস্থিত হইয়া 
রাজাজ্ঞা প্রচার করিল। পৌরগ্রণও রাজ! 
যেরূপ আদেশ করিয়াছিলেন, অবিলম্ঘে তৎ- 
সমুদায় সম্পূর্ণ রূপে সম্পাদন করিল। 

পরে রাজা দশরথ, সপতীক খধিকুমার 
খধ্যশৃঙ্গকে পুরোবর্ভী করিয়া বিবিধ-বিচিত্র- 


চে 








8 


বালকাওড। 


৩৯ 





ধ্বজ-পতাকাদি-পরিশোভিত নিজ রাজধানীতে | পূর্বক পুজা করিয়া! পুত্র-কামনাঁয় তাহাকে 


প্রবেশ করিলেন । তৎকালে শঙ্ঘধ্বনি, তুরধ্য- 
নিনাদ ও দুন্দুভি-নির্ধোষে চতুর্দিক প্রতিধ্বনিত 
হইতে লাগিল। মহারাজ দশরথ, প্রস্বলিত- 
হুতাশন-সদৃশ-তেজংপুষ্জী-সম্পন্ন খধিকুমারকে 
মভিব্যাহারে লইয়া সমুপস্থিত হইলেন, 
দেখিয়া পুরবানী জনগণের 'আনন্দের পরি- 
সীমা রহিল না। 
অনন্তর রাঁজা দশরথ, খধ্যশুক্ষকে রাঁজ- 
ভবনে প্রবেশ করাইয়া যথাবিধানে তাহার 
পুজা করিলেন ; এবং তাহার অধিষ্ঠানে পূর্ণ- 
মনোরখ হইয়া আপনাকে কৃতকৃত্য বোধ 
করিতে লাগিলেন অন্তঃপুর-বাসী মহিলা" 
গ্রণও বিলাসরতী বিশুলাক্ষী শীস্তাকে ভর্তীর 
সহিত সমাগত দেখিয়া যথাবিধানে পুজা 
করিয়া যার পর নাই আহ্লাদিত হইলেন। 
ধাষিকুমার খধ্যশুঙ্গ, স্বরপতি-সদনে স্থুর- 
গুরু বৃহস্পতির ম্যায়, নরপতি-দশরথ-ভবনে 
পুজ্যমান হইয়া সহধর্দিনী শান্তার ঈহিত পরম- 
সুখে শ্রীত-হৃদয়ে বাস করিতে লাগ্িলেন। 





একাদশ সর্গ। 


অশ্বমেধয্জ-সস্তাঁর ? 
অনন্তর শীত কাল অতীত হইলে, যখন 
বসন্ত কাল সমুপস্থিত হইল, তখন রাজা দশ- 
. | রথ উপযুক্ত অবসর বুৰিষবা পূর্বব-সন্কপ্লিত অশ্ব-* 
মেধ যজ্ঞের অনুষ্ঠানে মনোনিবেশ করিলেন । 
তিনি ধধ্যশৃঙ্গের সমীপবর্তা হইয়া প্রণিপাত 


যজ্ঞের হোতৃকার্য্যে বরণ করিলেন। খধ্যশূঙ্গ 
তাহাতে প্রতিশ্রুত হইয়! কহিলেন, রাজন ! 
আপনি যজ্ঞ-সাঁধন সমুদায় দ্রব্য-সামগ্রীর 
আয়োজন করুন। বশিষ্ঠ প্রস্ভৃতি মহর্ষিকে 
এবং 'অন্যান্য যে সকল ব্রাক্মণকে আপনি 
মমোনীত করেন, ভীহাদিগকে এই যজ্ঞে 
আমার হৌতু-কার্য্যের সহকারি-পদে নিযুক্ত ' 
করিয়া আনয়ন করুন। 

অনন্তর রাঁজা সমীপবর্তী সথমন্ত্রকে কহি- 
লেন, সৃত ! তুমি বশিষ্ঠ প্রতৃতি সমুদায় 
গুরুগণকে শীপ্ব আনয়ন কর; এবং ধাহার! 
বের্দজ্, নানা-বিদ্যা-বিশারদ, স্নাতক, বৈদিক 
কর্মে নিষ্ঠাবান এবং সুত্র ও ভাষ্যে পারদর্শী, 
ঈদৃশ ব্রাহ্মণদিগকে, ও বেদ-বেদাঙ্গ-পাঁরগ, 
সঞ্য়-পরাজুখ, বৃদ্ধ গৃহমেধীদিগকে, এবং 
পুত্রকলত্র-বিশিউ বিদেশস্থ শ্রোন্রিয়দিগকে | 
সম্মান পূর্বক নিমন্ত্রণ করিয়া আন । 

সুমন্ত্র, রাজার বাক্য শ্রবণ মাত্র ত্বরাঁ- 
স্বিত হইয়া ॥$হোতৃকার্য্যে নিযুক্ত করিবার 
নিমিত্ত সবযজ্ঞ, বাসদেব, জাবালি, কাশ্টপ, 
পুর্বেহিত বশিষ্ঠ এভৃতি বেদ-বেদাক্গপারগ 
মহর্ষধিগণকে এবং অন্যান্য মুনিগণকে আন- 
য়ন করিলেন। রাজা" দশরথ তাহাদিগকে 
সমাগত দেখিয়া যথাবিহিত সম্মান পূর্বক 
ধর্মার্ঘ সঙ্গত মধুর বাক্যে কহিলেন, মহ্ানুভব- 
গ্রণ! বছদিন অবধি আমি সম্তান-কামন! করি- 
তেছি, কিন্ত এপধ্যন্ত আমার অনুরূপ সন্তান 
উৎপন্ন হইল ন1; এজন্য আমি সম্প্রতি মানস 
করিয়াছি যে, অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান 








9 


৪ 





রডের 


85" 
করিব। এক্ষণে খষিকুমার খধ্যশৃঙ্গের প্রসাদ 
এবং আপনাদের তেজোবল আশ্রয় করিয়াই 
সেই অশ্বমেধ যজ্ঞ আরম্ত করিতে ইচ্ছা করি- 
য়াছি। আমি আপনাদের শরণাঁগত, আপ- 
নার! এ বিষয়ে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ 
করুন। | * 

্রাক্মণগণ, মহীপতি দশরথের এইরূ 
উদ্দাঁর বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন-হৃদয়ে বাঁরং- 
বার সাধুবাদ প্রদান করিতে লাগিলেন ; 
এবং বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণও প্রীত হইয়া! 
তাহার ভূয়সী প্রশংসা! করিলেন। 

অনন্তর খধ্যশূঙ্গ প্রভৃতি মহর্ষিগণ,রাঁজাঁকে 
পুনর্ববার কহিলেন, রাজন ! এক্ষণে আপনি 
যজ্জসামদ্ত্রী সমুদায় সংগ্রহ করুন এবং যজ্জীয় 
অশ্বও ছাড়িয়া দিউন। পুত্রমুখ নিরীক্ষণের 
নিমিত্ত যখন আপনকার ঈদৃশ ধর্ধ্য প্রবৃত্তি 
হইয়াছে, তখন আপনি নিশ্চয়ই পরম-রূপ- 
গুণ-সম্পন্ন মনোমত পুত্র লাভ করিবেন, 
সন্দেহ নাই। 

রাজা দশরথ,মহর্ষিগণের মুখে ঈদৃশ বাক্য 
শ্রবণ করিয়! যাঁর পর নাই প্রীত হইলেন 
এবং স্তুমন্ত্র প্রভৃতি সচ্চিবগণকে কহিলেন, 
তোঁমরা, গুরুদিগের, আজ্ঞা এবং মামার 
আদেশ অনুসারে যত শীত্র পার, যজ্ঞ- 
সামশ্রী সমুদায় আহরণ কর। কাধ্যকালে 
কোন দ্রব্যের যেন অপ্রতুল না! হয়, যাহাতে 
কোনরূপে যজ্জের অঙ্গহানি না হয়, তদ্দিষয়ে 


তোমরা বিশেষ মনোযোগী হইবে। এক্ষণে 


যজ্জীয় অশ্ব ছাড়িয়া দাও, স্থমন্ত্র দ্বার! সেই অশ্ব 
পরিরক্ষিত হইবে; উপাধ্যায়ও অশ্বের সহিত 


রামায়ণ। 


গমন করুন। সরযূর পরপারে যজ্জভূমি 
প্রস্তুত কর। এদিকে ব্রাঙ্মণগণ দ্বারা বেদ- 
বিহিত শীস্তিকর্ম সকল যথাবিধানে অনুষ্ঠিত 
হইতে থাকুক । বাহার শ্রদ্ধা নাই, ধাহার 
অল্প-ধন, যিনি হীনবল, তাদৃশ মহীপতি 
ঈদৃশ যজ্ঞ আঁরস্ত ও সম্পূর্ণ করিতে সমর্থ 
হন না। যজ্ঞনাশক ব্রহ্ম-রাঁক্ষলগণ সর্বদাই 
ইহার ছিদ্র অনুসন্ধান করিয়া থাকে । যজ্ঞ 
বিধিহীন হইলে অথবা! যজ্জের কোনরূপ বিস্ব 
হইলে যজমান বিনষ্ট হন, অতএব যাহাতে : 
আমার এই যজ্ঞ নির্ব্বিত্বে পরিসমাপ্ত হয়, 
তোমরা সকলে তদ্বিষয়ে মনোধোগী হইয়া 
কার্য কর। ূ 

মন্ত্রিগণ, “যথাঁজ্ঞা মহারাজ!» এই বলিয়া 
রাজাজ্ঞা শিরোধার্য্য করিয়া লইলেন, এবং 
রাজার যেরূপ আদেশ ও উপদেশ, তদনুরূপ 
কার্ধ্য করিতে তাহার! কিছুমাত্র ক্রুটি করি- 
লেন না। পরে ব্রাহ্মণগণ রাজাকে আমন্ত্রণ 
করিয়া “অ1পনকার যজ্ঞ নির্ববিষ্বে পরিসমাপ্ 
হউক; এইরূপ আশীর্বাদ পূর্বক কুত-সৎ- 
কার হইয়া প্রীত হৃদয়ে যথাস্থানে প্রস্থান 
করিলেন। ূ 

মুনিগণ ও ব্রাহ্মণগণ গমন করিলে মহী- 
রাঁজ দশরথ, যজ্ধের অবশিষ্ট বিষয় সম্পাঁ- 
দনের আজ প্রদান করিয়া অন্তঃপুরে প্রবেশ 
করিলেন। 











বালকাও। 





দ্বাদশ সর্গ। 


(পতি ০০ 


অশ্বমেধ যজ্ আরম্ত। 


অনস্তর পুনর্ববাঁর বসন্ত কাল সমুপস্থিত 
হইলে সংবওসর পুর্ণ হইল।% তখন রাজা দশ- 
রথ, মহর্ষি বশিষ্ঠকে অভিবাদন পূর্বক বিধি- 
অনুসারে পুজা করিয়া, সম্তান-কামনায় বিনীত- 
বচনে কহিলেন, মহর্ষে! এক্ষণে আপনারা 
যথাশাস্ত্ব যজ্ঞ সম্পাদনে প্রবৃত্ত হউন; আর 
বিলদ্দের প্রয়োজন নাই। যাহাতে যজ্ঞ- 
ঘাতক কোন ছুরাত্মা যজ্ঞের ব্যাঘাত করিতে 
ন। পারে, তদ্বিষয়ে সবিশেষ মনোযোগী হইয়। 
কাঁধ্য করুন। আপনি আমার শ্রীতি-প্রবণ 
প্রিয়স্থহৎ ও পরম-পৃজ্য গুরু। এক্ষণে উপ- 
স্থিত যজ্-সন্বন্ধীয় সমুদায় কাধ্য-ভার আপ- 
নাকেই বহন করিতে হইতেছে। মহর্ষি 
বশিষ্ঠ, রাজার বাক্যে সম্মত হইয়া কহি- 
লেন, আপনকার যাহা যাহা 'অভিপ্রেত, 
তৎসমুদবায়ই আমি সম্পাদন করিতে প্রস্তুত 
আছি। 

"অনন্তর মহর্ষি বশিষ্ঠ, যক্ঞ-কর্মম-গ্রবীণ 
ব্রাঙ্মণগণকে কহিলেন, তোমরা এক্ষণে 
স্থাপত্য-কার্য্যে স্থনিপুণ পরমধার্শিক স্থবির 





* বেদে বিহিত আছে যে, অঙ্থমেধ যজ্ে বিশেষ-পাক্ষণাক্রান্ত 
অশ্থকে প্রোক্ষিত করিয়া তাহার ললাট-দেশে জয়পত্র বন্ধন পুর্ব্বক 
বদস্তকালে ছাড়িয়া দিতে হইবে। অশ্ব যখন ভূমণ্ল পরিভ্রমণ 
করিবে, তখন তাহার রক্ষার্থ চারি শত রাজপুত্র এবং উপাধ্যায় 


"| সমভিব্যাহারে থাকিবেন। সাবন-মাঁনে সংবৎসর পূর্ণ হইলে পুনর্ধ্যার 


£ 


বসস্তকালে অশ্ব যক্জবাটে প্রত্যাগমন করিবে । এ সময় সঞ্জাটকে হজে 
দীক্ষিত হইতে হইবে। 


স্থপতিদ্িগকে স্থপতি-কার্ধ্যে, কন্মান্তিক ভূত্য- ; 
দিগকে নির্দেশানুযায়ী বিশেষ বিশেষ কার্ধ্যে, 
চিত্রকর প্রস্থৃতি শিল্পকরদিগকে চিত্র-কর্ণ- 
প্রভৃতি কার্ধ্যে, তক্ষণনিপুণ ত্বষ্টাদিগকে 
তক্ষণ-কার্যে, খনন-নিপুণ খনকদিগকে কুপ- 
বুগী-প্রভৃতি-খনন-কার্ষো, বাস্ত-বিদ্যা-বিশীরদ 
গণ্কদিগকে শল্যোদ্ধার-প্রভৃতি কার্যে, চর্ঘ- 
কার প্রভৃতি অন্যান্য শিল্পজীবীদিগকে তত্ত- 
নির্দিষ্ট শিল্প-কার্ধ্যে, নাট্যবিদ্যা-বিশারদ নট- 
নটাদিগকে অভিনয়-কার্ষ্যে এবং নৃত্যগীতাদি- 
স্থনিপুণ নর্ভক-নর্তকীদিগকে নৃত্য-গীতাদি- 
কার্ধ্যে নিযুক্ত করিয়া দেও। 

“পরে মহর্ষি, বন্ুদর্শা বিবিধশাস্ত্রবিশারদ | 
রাঁজ-পুরুষদিগকে কহিলেন, আপনার! রাজার 
আদেশক্রমে অবিলম্ঘে যজ্ঞ-কণ্মী-সম্পাদনের 
স্থব্যবস্থা করুন। বন্থ সহতর ব্রাহ্ষণ ভিন্ন এ যজ্ঞ 
সম্পাদিত হয় না,সতএব স্থযোগ্য ব্রাঙ্মণগণকে |' 
আহ্বান করিতে বিলম্ব করিবেন না। আপনারা 
ত্বরায় বু সহত্র ইউক সংগ্রহ করিয়! রাজ- 
গণের বাসোপযোগী সৌধ নির্্মাণপূর্ববক তাহা 
অপূর্ব গৃহ- -সামত্রী দ্বারা হজ্জিত এবং বিবিধ 
অন্নপানাদি উপকরণ দ্বারা পরিপৃরিত করিয়া 
রাখুন ত্রাহ্মণগণের বাম-যোগ্য শত শত 
দৃশ্য শুভ-লক্ষণাক্রান্ত; ভবন প্রস্তুত করুন। 
এই গৃহ সমূদায়ই এরূপ স্থদৃঢ় হইবে যে, প্রবল 
বায়ু বা! বর্ষা দ্বার! যেন তাহার কোন অংশে 
ক্ষয় বা অপচয় না হয়। প্রত্যেক গৃহেই তুরি- 
পরিমাণে ভক্ষ্য দ্রব্য ও পেয় দ্রব্য'থাকিবে। 
এইরূপ পুরবামী জনগণের বাসের নিমিত্তও 
বন্ু-সঙ্থ বিস্তীর্ণ গৃহ প্রস্তুত করাইবেন। এই 


শা শশী শী শাীশীশীশ্গীশীশপীশীশলীটটিপিপ চলল 
সমস 


১২ 








5২ 





সমুদায় গৃহেও যথাভিলফিত তোঁগ্য বস্ত সমূ- 
দাঁয় এবং নানাবিধ ভক্ষ্য ভোজ্য পেয় প্রভৃতি 
দ্রব্য সমুদায় প্রস্তুত থাকিবে । এইরূপ জন- 
পদবামী জনগণের নিমিত্তও স্থবিস্তীর্ণ সন্নিবেশ 
সকল প্রস্তৃত করাইয়! তাহাতে অধিক পরি- 
মাণে খাদ্য দ্রব্য সমুদায় রাখিবেন। যে'সকল 
ভূপতি, দুরতর প্রদেশ হইতে আগমন করি- 
রেম, তাহাদিগের নিমিত্ত পৃথক পৃথক শয়না- 
গ্রার, ভোজনাগার, ন্নানাগার, বিশ্রামাগার, 
প্রমোদাগার, অস্তঃপুর, অশ্বশালা, হস্তিশাল। 
এবং স্বদেশীয় ও বিদেশীয় ভটগণের নিমিত্ত 
প্রশস্ত আবাস, বৈদেশিক-রাঁজানুচরগণের 
আবাস ও বৈদেশিক নাগরিকজনগণের আবাস 
উত্তম রূপে প্রস্তুত করাইয়া রাখিবেন। এ 
সমস্তআবাসেই রহুবিধ উত্তম ভক্ষ্য পেয়াদি 
প্রচুর পরিমাণে সংগৃহীত থাকিবে । এ সকল 
ব্যাপায়ে বছুত্ধর ইতর লোকেরও লমাঁগম 
হইয়। থাকে, অতএষ তাহার্দের নিষিত্তও 
বিবিধ উপাদেয় ভক্ষ্য পেয়াদি সমেত স্থশো- 
ভন গৃহ সকল প্রস্তত রাখিবেন। 

্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি সমুদায় বর্ণই 
যাহাতে উত্তম পে সতযূত, সম্মানিত এবং 
পুজিত হয়েন, তাহা করিবেন । কি ক্সত্মাগত, 
কি আছূত, কি অনান্ঠুত, সকল ব্যক্তিকেই 
সমাদর ও সম্মান পূর্ধবক প্রচুর পরিমাণে ভক্ষ্য 
ভোজ্য পেয় প্রতৃতি নানাবিধ ট্রেব্য অকাতরে 
প্রদান করিতে থাকিবেন; ফাহাফেও অনা" 
দর.বা অবচেলা করিয়া কোন দ্রব্য প্রদান 
করিবেন না; দ্েেখিবেন, যেন কাহারো! কোন 
বিষয়ে মনঃংগীড়া না হয়। আমাদের কোন 





ব্যক্তি কাম-ক্রোধের বশবর্তী হইয়া যেন 
কাহারে! অপমান ন! করে। যে সমস্ত প্রধান 
প্রধান ব্যক্তি যজ্জ-সংক্রান্ত কার্যে ব্যাপূত 
থাকিবেন, তাহাদিগের এবং শিল্পকর প্রভৃতি 
সকলেরও যর্থাত্রমে বিশেষরূপে জুকাঁর 
ও পুরস্কার করিতে হুইবে। আপনাদদিগকে 
অধিক আর কি বলিষ, যাহাতে যজ্বের সমু- 
দায় কার্ধ্যই হচার রূপে সম্পাদিত হয়, 
কোন অংশে কোন ক্রুটি বাঁ কোনরূপ অভাব 
না হয়, যাহাতে ভোজন পানা্ি দ্বারা সক- 
লেই পরিতৃপ্ত ও আনন্দিত হয়, আপনার! 
প্রীতি-প্রবণ-্ৃদয় হইয়! সর্ববতোঁভাবে তাহাই 
করিবেন। 

অনন্তর রাঁজপুরুষেরা সকলেই বশিষ্ঠের 
সমীপবত্তাঁ হইয়। কহিলৈন, মহর্ষে! আপনি 
যাঁহ! আজ্ঞা করিতেছেন, তৎসমুদায়ই হুচাকর 
রূপে স্থৃমম্পন্ন করিব; যাহাতে কোন বিষয়ে 
কোনরূপ ক্রুটি না হয়, তদ্বিষয়েও সবিশেষ 
যত্ুবান থাকিব। 

অনস্তর মহর্ষি বশিষ্ঠ, স্ন্ত্রকে আহ্বান 
পুর্ববক কহিলেন, স্থ্মন্ত্র! তুমি রাজগণকে, 
ভূমগ্ুলস্ছ সমস্ত ধার্মিক জনগণকে, সহত্র 
মহত্র ব্রাহ্মণ, ক্ষজিয়, বৈশ্ঠ ও শুদ্রগণকে 
নিমন্ত্রণ কর। তুমি সর্ব্বদ্েশীয় জনগণকেই 
সম্মান পূর্বক আনয়ন করিতে যত্ববান হও | 
মিখিলাধিপতি জনক, বীর ও বিক্রমশালী ) | 


(তিনি বেদখবেদাক্কে পারদর্শা ও সর্বশান্তরে 
। সুপগ্ডিত ; তুমি স্বয়ং সেই মহাত্মার নিকট 
গিয়া সবিশেষ সম্মান পূর্ববক ত্বাহাকে আনয়ন | 
৷ কর) তাহার সহিত রাজার চিরস্তরন সৌহার্দ 











বালকাণড। 


আঁছে বলিয়াই আমি ঈদৃশ বাঁক্য বলিতেছি। 
কাশিরাজ সতত প্রিয়বাদী, শ্লিপ্ধ-হৃদয়, দেব- 
সদৃশ ও বিশুদ্ধাচার ; তুমি তাহাঁকেও স্বয়ং 
গিয়া আনয়ন করিবে । বৃদ্ধ কেকয়রাজ পরম 
ধার্থিক ; তিনি মহারাজের শ্বশুর ; তাহাকে 
ও তৎপুত্রকে বহুমান পূর্বক আনয়ন করিবে 
কোশলরাজ ভানুমানকেও সেইরূপ সবিশেষ 
সৎকার পূর্বক আনিবে। অঙ্গদেশীধিপতি 
লোমপাদ,স্নেহার্র-হৃদয়, যশম্বী ও মহারাজের 
প্রিয় বয়স্য ; তুমি স্বয়ং গিয়া! সবিশেষ সম্মীন 
প্রদর্শন পূর্বক তাহাকেও আনয়ন করিবে। 
সর্বব-শাস্ত্রবিশারদ, মহাবীর, পরম-উদার- 
প্রকৃতি, কৃতজ্ঞ, পুরুষ-প্রধান মগধরাজকেও 
বুমান পুরঃসর আনয়ন কর। তুমি রাজার 
আদেশ অনুমারে সমুদায় প্রধান প্রধান 
রাজাকেই আিতে অনুরোধ করিবে । বিশে- 
যত পূর্্বদেশীয় রাঁজগণ, সিন্গুদেশীয় রাজগণ, 
| সৌবীরদেশীয় রাজগণ, স্থরাষ্ট্রদেশীয় রাজগ্রণ 
ও দাক্ষিণাঁত্য রাজগণ, ইহাদের "সকলকেই 
যত্বপূর্ববক অবিলম্বে নিমন্ত্রণ করিয়! আন; এবং 
অন্যান্য যে সমুদায় অভিস্সিষ্ব-হৃদয় রাঁজগণ 
পৃথিবীর অন্যান্য প্রদেশ শাসন করিতেছেন, 
যথাযোগ্য হুবিচক্ষণ সন্ত্রাস্ত দূত প্রেরণ দ্বারা 
রাজাজ্ঞানুসারে ভাহাঁদের সকলকেও বদ্ধু- 
বান্ধবগণের সহিত ও. অনুচরবর্গের সহিত 
শীত নিমন্ত্রণ পূর্বক আনয়ন কর। 

ধর্্াত্মা হুমন্ত্, মহর্ষি বশিষ্ঠের এইরূপ 
| বাক্য শ্রবগ করিয়! রাজাদিগকে আনয়ন 


করিবার নিমিভ তৎক্ষণাৎ বছসম্থ্যক উপযুক্ত 


পুরুষ নিযুক্ত করিলেন, এবং রাজার আজ্ঞা 


৪৩ 


লইয়া মহর্ষি-নির্দিউ রাজগণকে আনিবার 
নিমিত্ত আপনিও স্বয়ং সত্বর গমনে প্রবৃত্ত 
হইলেন। | 

এদিকে, যে সকল ব্যক্তি প্রারস্ত অবধি 
শেষ পর্য্যন্ত যজ্ঞসামগ্রী সমাঁহরণে এবং গৃহ 
নিশ্মাণাদি-কার্য্য সম্পাদনে নিযুক্ত হইয়াছিল, 
তাহার! মহর্ধি বশিষ্ঠের নিকট আমিয়া নিবে- 
ঘন করিল, মহর্ষে! এক্ষণে যজ্ঞমাধন দ্রব্য- 
সামগ্রী সমুদায় প্রস্তত হইয়াছে । মহর্ষি তৎ- 
শ্রবণে পরম শ্রীত হইয়া! তাহাদিগকে পুন- 
ব্বার কহিলেন, যাহাতে বজ্ছের কোন অংশে 


(কোনরূপ ক্রুটি না হয়, তদ্বিষয়ে তোমরা 


সবিশেষ যত্ববান থাকিবে । তোমাদের মধ্যে 
যে কোন ব্যক্তি, যে কোন সময় যে কোন 
ব্যক্তিকে যাহ! কিছু প্রদান করিবে, তাহা 
যেন অনাদর ব! অবঙ্ঞা-সহকৃত না হয়। 
অবজ্ঞা-সহকারে দান করিলে দাতাই তাহার 
সম্পূর্ণ দোষভাগী হইয়া থাকেন। 

অনন্তর কিছু দিন অতীত হইলে নানা" 
দেশীয় রাজগণ, ভূরি-পরিমাণে ধন-রত্বাদি- 
উপহার গ্রহণপূর্ববক ক্রমে ক্রমে তথায় উপ- 
স্থিত হইলেন। তদ্ুর্শনে মহর্ষি বশিষ্ঠ যাঁর 
গর নাই প্রীত-হৃদয় হইয়া রাজা দশরথকে 
কহিলেন, পুরুষসিংহ 7 আপনকার আদেশ 
অনুদায়ে নানাদেশীয় নরপতিগণ উপাঁয়ন 
লইয়া উপস্থিত হইয়াছেন । আমি ভীহাদের 
মকলেরই যখাযোগ্য অম্মান ও পূজা করি- 
য়াছি। কার্ধ্য-দাধন-তৎপর বহুদর্শী বিশ্বস্ত 
পুরুষগণ আদেশ নুষ্ায়ী যজ্রসামগ্রী সমুদায়ও 
আহরণ ওপ্রস্তত করিয়াছে । এক্ষণে আপনি 





7 শা ্্ট 





৪8 





রামায়ণ। রা 





যজ্ধে দীক্ষিত হইবার নিমিত্ত সম্গিহিত যজ্- 
বাটে গমন করুন। যিনি যে বস্তু অভিলাষ 
করিবেন, তৎসমুদায়ই সেস্থানে সমস্তাৎ 
সম্পূর্ণ রূপে সংগৃহীত রহিয়াছে। মহারাজ! 
আপনি গমন করিয়। স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া 
দেখুন, যেন সঙ্কল্প মাত্রই তৎসমুদায় প্রস্তত 
হইয়াছে। 

অনন্তর রাজা দশরথ, মহর্ষি বশিষ্ঠ ও 
খষ্যশৃঙ্গের বাক্যানুসারে শুভদিন ও শুভক্ষণ 
দেখিয়! যজ্ঞবাট সন্দর্শনার্ঘ যাত্রা করিলেন। 
বশিষ্ঠ প্রভৃতি সমুদয় মহর্িগরণও খধ্যশৃঙ্গকে 
অগ্রসর করিয় যাগভূমিতে গমন পূর্ববক যথা- 
শীক্্র যথাবিধি যজ্ঞকর্্ম আরম্ভ করিলেন। 
শ্রীমান রাজ। দশরথও সহ্ধর্ট্িণীগণের সহিত 
যজ্ঞে দীক্ষিত হইলেন। 


ত্রয়োদশ সর্থ। 


অশ্বমেধযজ্ঞ-বর্্ম। 

অনস্তর, পূর্বব-বি্উট যক্জীয় অশ্ব ভূমগুল 
পরিভ্রমণ পূর্বক প্রত্যাগত হইলে সরযূর উত্তর 
তীরে যজ্ঞকর্্ম সমূদায় যথাক্রমে অুস্ঠিত 
হইতে লাগিল। মহাস্রী রাজা দশরথের সেই 
অশ্বমেধ-নামক মহাযজ্ঞে মহ্ধিগণ, খষ্যশূঙ্গকে 
পুরোবর্তী করিয়া সমুদাঁয় কর্ম সম্পাদন করিতে 
লাগিলেন। বেদ-পারগ যাঁজকগণ যথাবিধানে 


কর্ন করিতে ক্রুটি করিলেন না; তাহারা কল্স-. 


প্রবৃত্ত হইতে লাগিলেন। তাঁহার! প্রবর্গ্য 
নামক ব্রাহ্মণৌক্ত কর্মবিশেষ এবং উপসদ 
নামক ইগ্টিবিশেষ যথাবিধি সম্পাদন করিয়া 
উপদেশ ও শাস্ত্রাতিরিক্ত অতিদেশ-প্রাপ্ড কর্ম 
সমুদাঁয়ও সমাধান করিলেন। তাহার! প্রহউ- 
হৃদয়ে যথাবিধানে তত্বৎকাল-পুজ্য দেবতার 
পূজা করিয়া! প্রাতঃসবন প্রভৃতি সমুদায় 
কাধ্য সম্পাদন করিলেন। প্রথমত দেব- 
রাজের আজ্য-ভাগ প্রদতত হইল। অনস্তর 
রাজ! বিশুদ্ধান্তঃকরণ হইয়া প্রস্তরোপরি 
প্রস্তর দ্বারা আঘাত পূর্বক সোমরস নিঃসা- 
রিত করিলেন। পরে যথাক্রমে যথাসময়ে 
মাধ্যান্িক সবন সম্পন্ন হইল; তৎপরে মহর্ধি- 
গণ শান্ত্রানুসারে মহানুভব রাজার তৃতীয় 
সবনও সম্পাদন করিয়া দিলেন। 

অনস্তর ধষ্যশূঙ্গ প্রভৃতি মহর্ধিগ্ণ যথা- 
স্থানোচ্চারিত অহীনাক্ষর মন্ত্র বার ইন্দ্র 
প্রভৃতি প্রধান প্রধান দেবগণকে আহ্বান 
করিতে লাগিলেন ৷ হোতৃগণও মধুর সাম- 
গান দ্বারা এবং শ্িপ্ধ আবাহন-মন্দ্ধারা দেব- 
গণকে আবাহন করিয়! যথীযোগ্য-আজ্য- 
ভাগ প্রদান করিতে আরম্ত করিলেন।* এই 
মহাঁষজ্কে কেহ অযথাস্থানে বা অযথাকালে 
আহুতি প্রদান করেন নাই; কেহ কোন 
আহুতি প্রদান করিতে বিশ্বৃতও হয়েন নাই। 
অজ্ঞানত কোন কার্য্য পরিত্যক্তও হয় নাই। 
মন্ত্রপাঠকালে কাহারো 'কোনপ্রকার ভ্রম- 
প্রমাদও ঘটে নাই । এই মহাঁষজ্ঞের সমুদয় | 


সূত্রের বিধি অনুসারে এবং পূর্ব-মীমাংসাঁর | কর্ম্মই বেদোক্ত-মন্ত-পুরস্কত ও বিদ্ব-বিরহিত 
মীমাংসানুসারে যথাকালে যখাবিহিত কার্যে; হইয়াছিল। এই সময় যজ্ঞানুষ্ঠান-ব্যাপৃত 











ডি 


বালকাও। 





8৫ 





ব্রাহ্মণগণের ক্ষুধা তৃষ্ণা বা শ্রান্তি-বোধ ছিল 
না। এই যজ্ধের অনুষ্ঠানকালে মন্ুষ্যের কথা 
দুরে থাকুক, পণু-পক্ষি-প্রভৃতি কোন নিকৃষ্ট 
জীবকেও কোন দিন ক্ষুধিত বা কাঁতর হইতে 
দেখা যায় নাই। 

নাঁনাদেশ হইতে অভ্যাগত লক্ষ লক্ষ দ্বিজ- 
গণের মধ্যে কেহ বিদ্যা-বিহীন ছিলেন না) 
প্রায় সকলেরই সমভিব্যাহাঁরে শত শত শিষ্য 
ছিল । ভীহাদের মধ্যে প্রায় সকলেই আহি- 
তাগ্নি, সকলেই যাঁগশীল, সকলেই ব্রত-পরায়ণ 
ছিলেন ; কেহই ভ্রষ্ট বা পতিত ছিলেন ন1। 

সেই মহাঁষজ্জে সহস্র সহস্র ব্রাহ্মণ, 
ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রগণ স্বতন্ত্র স্বতন্ত্র স্থানে. 
উপবেশন পুর্ববক বহুবিধ স্থশ্বাছু অন্ন ভোজন 
করিতে আরম্ভ করিলেন । সমুদায় দ্বিজ- 
গণ বহ্ুষঞ্থ্য স্থৃবর্ণপাত্রে ও বহুসঙ্খ্য রজত- 
পাত্রে নিয়তভঙ্ষ্য ও পানীয় ভোজন ও পান 
রুরিতে লাগিলেন। তৎকালে সেইস্থানে কত 
অনাথব্যক্তি ভোজন করিতেছিল,,কত সনাথ 
ব্যক্তি আহারে পরিতৃপ্ত হইতেছিল, কত 
তাপস, ভিক্ষু ও সন্স্যাসী আহার করিতে প্রবৃত 
হইয়াছিল, কত ব্যাধিত, বালক, বৃদ্ধ, বনিতা 
ভোঁজন করিতেছিল, তাহার ইয়ত্তা ছিল 
না। এই সকল অত্যাগত আহত ও অনাহৃত 
ব্যক্তি,এই যজ্ঞে.উদর পুর্ণ করিয়া ভোজন 
করিতেছিল, তথাপি অনাম্থাদিত-পূর্বব অপূর্ব 
বস্ত বলিয়া তাহাদের. আহার-স্পৃহা! বিনিবৃত্ত 

হইতে দেখ! যায় নাই।. 


গীত-ধ্বনি শ্রুত হইতে লাগিল । “এ দিকে 
অন্ন দাও, এ দিকে অন্ন দাও, এ দিকে বস্ত্র 
দাও, এ দিকে বস্ত্র দাও,” এইরূপ শব্দ শ্রবণ- 
মাত্র নিযুক্ত ব্যক্তিরা তৎক্ষণাৎ তৎ-সমুদ্বায় 
অকাতরে দ্রান করিতে প্রবৃত্ত হইল । প্রতি- 
দিবস চারি দিকে নানাপ্রকার স্ুস্বাছ অন্নময় 
পর্ধবত ও ব্যঞ্জনময় হুদ প্রস্তুত হইতে লাঁগিল। 
নানাদেশ হইতে সমাগত স্ত্রীগণ ও পুরুষ- 
গণ, সেই মহানুভব রাজা দশরথের যজ্ঞস্থলে 
পান-ভোজনে পরিতৃপ্ত হইয়! স্থস্বাছু অন্নের 
ভূরি ভূরি প্রশংসা পুর্ধবক কহিতে লাগিলেন, 
আহা! এরূপ নানাপ্রকার অন্ন, এরূপ গ্রভৃত 
অন্ন» এরপ স্বস্বাছু অন্ন, কোথাও দৃষ্টি-গোচর 
হয় নাই। আমর! এই অনাস্বাদিত-পূর্ব শুস্বাছু 
অন্ন-ভোজনে যার পর নাই পরিতৃপ্ত হইয়াছি। 
মহারাজ ! আপনকার মঙ্লল হউক। চতুর্দিক: 
হইতে দ্বিজমুখোচ্চরিত এইরূপ প্রশংসা-পূর্ণ 
বাক্য সকল রাজার কর্ণ-কুহরে প্রবিষ্ট হইতে 
লাগিল। 

এই মহাঘজ্জে সমুজ্বল অলঙ্কারে অলঙ্কত 
অভ্যাগত ভূর্পাতিগণ, অবনত ভৃত্যের ন্যায় 
দ্বিজগণের অন্ন পরিবেশনে নিযুক্ত হইলেন। 
এইরীপ মনোহর বিভ্ৃষণে বিভূষিত বহুসথ্য 
পুরুষও, ব্রাহ্মণগণের এঅক্সব্যপ্জন পরিবেশন 
করিতে লাগিলেন মহোৌজ্জ্বল মগ্রিময়-কুগুল- 
বিভূষিত পুরুষেরা তাহাদের সাহায্যে প্রবৃত 
হইয়! অন্নশালা হইতে...ন্ন ব্যঞ্জন আনিয়। 
, দিতে প্রবৃত্ত হইলেন। এই মহীযুজ্ের এক 


এই যন্তৃমির চতুর্দিকে কেবল ্বীয়তাঃ সবনাস্তে 'অন্য..সবন 'আত্নন্ের সময় .বাঁক্য- 
ভূজ্যতাং” এই শব্দ, বেদাধ্যয়ন শব্দ ও সা বিস্যাস-বিশীরদ-রিচক্ষণ ব্রাক্ষণগণ, কিছিহ- 


১২ 


২] 





৪৬ 


কাল অবসর পাইয়! পরম্পর জিগীষা-নিবন্ধন 
নানাপ্রকার হেতুবাঁদ প্রয়োগ পুর্ববক বেদ- 
বিধির বিচার করিতে লাগিলেন। মন্ত্-প্রয়ৌগ- 
'কুশল ব্রাক্ষণগণ, তন্ত্রধার কর্তৃক উপদিষট 
হইয়! প্রতিদিবস যথাশান্ত্র সমুদায় কার্য 
সাধন করিতে আরম্ভ করিলেন। এই যজ্ঞে 
ধাহার! সদস্য | বিধিদর্শী ছিলেন, তাহাদের 
মধ্যে কোন ব্যক্তিই ষড়ঙ্গ-বেদে অনভিজ্ঞ, 
বচন-বিন্যাসে অনিপুণ, কল্পসূত্রে অপারদরশী 
বা অবহদশাঁ, ছিলেন না। 
যুপ সমুচ্ছিত করিবার সময় উপস্থিত 
হইলে ছয়টি বিস্ব-কাষ্ঠময়, ছয়টি খদির-কাষ্ঠ- 
ময়, ছয়টি পলাশ-কাষ্ঠময়, ছয়টি উড়ম্ঘর-কাষ্ঠ- 
ময়, এই চতুধিংশতি কাষ্ঠময় যুপ নিখকত 
হইল। পশ্চাৎ বেদাঙ্গ-পারদর্শী মহর্ষিগণ, 
অপর একটি শ্লেম্াতক-দাঁরুময় ও আর একটি 
দেবদারু-দারুময় যুপ বিধান করিলেন । পরে 
এই ষজ্ঞের শোভ! সম্পাদনের নিমিত্ত অতীব 
উচ্চ, অতীব স্থুল, স্থবর্ণ-বিনির্ষ্দিত একটি যৃপ 
নিখাত হুইল। পূর্ব্বোক্ত ষড়ুবিংশতি যুপও 
স্ববর্ণ-ভূষণে ভূষিত হইয়াছিল । এই সমুদায় 
যুপই অফকোণবিশি, যথাবিধানে যথাস্থানে 
বিন্যস্ত শিল্প-ুশল শিল্পকর কর্তৃক সবদৃড়ীকুত, 
সৃন্ম-কারুকার্য্য-স্থরূপ্চিত এবং বমন দ্বারা 
সমাচ্ছাদিত ছিল। আকাশমগ্লে উজ্জ্বল 
সপ্তর্ষিমগ্ুল যেমন শোভা সম্পাদন করে, 
যাগভূমিতে যৃপ-সমুদায় সেইরূপ অপূর্ব 
শোভা বিস্তার করিতে লাগিল। 
' গুন্বসূত্র অনুসারে অর্ধেউক। মগ্ডুলেইকা! 
প্রভৃতি পরিমাণানুরূপ ইউক সমুদায় নির্মিত 





রামায়ণ। 


হইল । শিল্প-কর্ম-কুশল ব্রান্মণগণ, এ ইন্টক- 
দ্বারা অগ্রিস্থলীর চতুর্দিক গ্রথিত করিয়া যজ্জ- 
কুণ্ড নির্ঘশণ করিলেন। যজ্জানুষ্ঠান-প্রবৃত্ত 
ত্রাহ্মণগণ কর্তৃক এ কুণ্ডে স্সংস্কত বহি 
স্থাপিত হইল। মঞ্চের ও যৃপের সদৃশ সমু 
ন্নত প্রস্তলিত হত হুতাশনসযূহে সমলঙ্কত 
যজ্ঞতূমি, অদৃষপূর্বব বিস্ময়কর শোঁভা ধারণ 
করিল) বোধ হইতে লাগিল যেন, উচ্ছিত 
কল্পবৃক্ষ সমুদায় সেই স্থানে রোপিত হুই- 
য়াছে। ব্রাঙ্গণগণ অবিরত হুতাঁশনে আহুতি 
প্রদান করাতে প্রভূত ধূম-নিবহ সম্ভৃত হইয়া 
আকাশমগুলে জলধর-পটল উৎপাঁদন করিল। 
কাঞ্চনময় ইক দ্বারা যজ্জীয় অশ্ব-পরিমাণে 
উচ্চ একটি গরুড় বিনির্মিত ও যজ্ঞস্থলে সংস্থা 
পিত হইল। | 

মেই মহীযজ্ঞের অনুষ্ঠান-কালে, তত্তৎ- 
দেবতার উদ্দেশে জলচর স্থলচর নভশ্চর ও 
বনচর নানাপ্রকার পশু, পক্ষী, পতঙ্গ, সরীশ্থপ 
প্রসৃতি উ*কৃষ্ট উৎকৃষ্ট জীবসমুহ প্রোক্ষিত 
হইতে লাগিল। মানাস্থান হইতে নাঁনাবিধ 
ওষধিও সমানীত হইল। তৎকালে প্রোক্ষণ 
জন্য প্রতিদিবস তিন শত পণ্ড নিয়তই স্ুপে 
নিবদ্ধ থাকিত। যজ্ঞান্ত-্লান-কালে বিশ্বদেবের 
উদ্দেশে প্রধান অশ্ব প্রোক্ষিত করা হইল। 
অনন্তর প্রধানা মহিষী কৌশল্য! সেই অশ্বের 
নিকট গমনপুর্ধ্বক প্রদক্ষিণ করিয়া গন্ধ মাল্য 
ও বিভূষণ দ্বারা যথাবিধাঁনে তাহার পুজা 


| করিতে লাগিলেন । পরে তিনি প্রমুদিত 


হৃদয়ে খড়গ দ্বার ক্রমে ক্রমে তিন বার অশ্ব 


শরীর স্পর্শ করিলেন।, 





(51 





বালকাঙ। 





"8? 





অনস্তর ব্রত-পরায়ণ| কৌশল্যা অধ্বর্ধ্যর 
সহিত একত্র হুইয়! পুনর্ববীর অশ্বের নিকট 
গমন পূর্ববক পুত্রকামনায় এক রাত্রি তাহার 
পরিচর্ধ্য! করিলেন। তিনি যে সময় অশ্বের 
পরিচর্য্য! করেন, সেই সময় খধ্যশূঙগ প্রভৃতি 
মহ্ষিগণ পরম-্রীত-হৃদয়ে আশীর্ববাদ প্রয়োগ 
করিতে লাগিলেন । পরে শ্রোত-প্রয়োগ- 
কুশল খত্বিক যথাবিধানে অশ্বচ্ছেদন পূর্বক 
চন্দ্রনীমক মেদ বহিষ্কত করিয়া দেবগণের 
আবাহন পূর্বক যথোক্ত মন্ত্র দ্বারা অগ্রিতে 
আহুতি প্রদান করিতে আরম্ভ করিলেন। 
যেসময় ছতাশনে চন্দ্র'নামক মেদ দ্বারা! হোম 


কর! হইতেছিল, সেই সময় পুত্র-কামনায়, 


রাজা ও রাজমহিষীগণ, পুজ্ভোৎপততি-গ্রতিবন্ধ 
ছুরদৃষ্ট ক্ষয়ের নিমিত্ত সেই হুত হুতাশন 
হইতে সমুখিত মেদৌঁগন্ধি ধূমের আত্ত্রাণ 
লইতে লাগিলেন। 

অনন্তর যাজকগণ অশ্বের অঙ্গ সমুদয় খণ্ড 
খণ্ড করিয়া ছেদন করিলেন এবং যে অংশ যে 
দেবতার প্রাপ্য তাহার অতিক্রম না করিয়! 
এ মাংস-খগু-সমুদায় প্রদীপ্ত হুতাশন-মুখে 
আহুতি প্রদান করিতে লাগিলেন । অন্যান্য 
যজ্ঞ প্রক্ষ-শাখাদি দ্বারা জ্রুক্‌ আব নির্্মাপ 
পু্ববক তদ্দারা হব্য প্রদান কর! হইয়া থাকে; 

পরম্ত অশ্বমেধ যজ্ধে অশ্বমাংস-রূপ হব্য প্রদান 
| করিবার লময় বেতস-নির্ষিত অকু শ্রবেরই 
বিধি আছে, সুতরাং তদ্বারাই আহুতি প্রদান 


করা হইয়াছিল। যে তিন দিন দীক্ষা-ন্্ীন 


| হয, অশ্বমেধ যজ্ঞের সেই প্রধান তিন দিন 
রিয়া কমসুজে ও আঙ্গণে কথিত হইয়াছে 


যে, অশ্বমেধ যজ্ঞ ত্র্যহঃ-সাধ্য। এই তিন 
দিবসের মধ্যে প্রথম দিবন অগ্নিষ্টৌম, দ্বিতীয় 
দিবস উকৃথ, শেষ দিবম অতিরাত্র নামক 
যজ্ঞ অনুঠিত হইয়া থাকে । এই মহাযজ্ঞে 
এই বিধানের কিঞ্চিম্মাত্রও ক্রুম-বাত্যয় হয় 
নাই, ইহার মধ্যে মধ্যে শাস্ত্রের বিধি অন্ু- ]. 
সারে অন্যান্য অনেকগুলি যজ্জেরও অনুষ্ঠান 
করা হইয়াছিল। তম্মধ্যে একটি জ্যোতিষটৌম, 
দুইটি আয়ুফ্টোম, ছুইটি অতিরাত্র, একটি 
অভিজিৎ, একটি বিশ্বজিৎ ও ছুইটি আপ্ডোর্ধাম, 
এই কয়েকটি মহাঁক্রতুই প্রধান । 

“মহারাজ দশরথ এইরূপে ক্রমশ যজ্ঞ 
সমাপন করিয়া! যজ্ঞ-সম্পাদক খত্বিক প্রভৃতি 
ব্রাহ্মণগণকে দক্ষিণ! প্রদান করিতে আরম্ভ 
করিলেন। তিনি হোঁতাকে নিজ-ভুজবলো- 
পার্জিত সমৃদ্ধিশালী 'পুর্বদেশ সমুদায়, 


অধ্রধ্যকে পশ্চিম দেশ সমুদায়, ব্রহ্মাকে 


দক্ষিণদেশ সমুদয় এবং উদগাতাকে উত্তর- 
দেশ সমুদায় দক্ষিণ! দিলেন। পূর্ব কল্পে 
পিতামহ, অশ্বমেধ যজ্দের সৃষ্টি করিয়া এই || 
প্রকার দক্ষিণা'বিধিবন্ধ করিয়াছেন। 

মহীপাল, এইরূপে ধম্যশূঙ্গ, বশিষ্ঠ) | 
বামদেব ও জাবালি, এই প্রধান চারি জন 
হোতাকে দক্ষিণাত্বরূঞ্চ সমগ্র ভূমগ্ডল দান 
করিলেন। পরে তিনি যজ্জের 'অগ্ভান্য সদস্য- 
থণকে এবং কর্শিগণকে দক্ষিণ প্রধান করি- 
বার নিমিত্ত লক্ষ লক্ষ" দৃবর্ণ-মুদ্রা উৎসর্গ | 
করিলেন। তিনি জন্যান্য খাত্বিগ্ঠগকে হ্প 


কোটি সুবর্ণ, চত্থারিংশঙ, কোটি রজত" 


381988:887189389888858 











৪৮ 





অভিলাষ হইল, তাঁহাকে তাহা দান করিতেও 
কৃষ্ঠিত হইলেন না। 
ইক্ষাকু-বংশাবতংস শ্রীমান দশরথ, এই- 
রূপ দক্ষিণ! প্রদান করিয়। নিষ্পাপ ও প্রহৃ- 
হৃদয় হইলেন। সেই সময় খাত্বগ্গণ তাঁহাকে 
কহিলেন, মহারাজ আপনি একাকীই এই 
সমগ্র ভূমগ্ডল রক্ষা করিতে পারেন ) আমা- 
দের এই পৃথিবীতে প্রয়োজন নাই; আমরা 
এই পৃথিবী পালন করিতেও সমর্থ হইব না; 
আমর! নিরস্তর বেদাধ্যয়নেই নিরত থাকি; 
আমরা পৃথিবী লইয়া কি করিব? আপনি 
এই পৃথিবীর কিঞ্চিৎ মূল্য ধরিয়া! দিউন। 
মহারাজ! মণি, রত্ব, স্বর্ণ অথবা ধেনু, 
যাহা উপস্থিত থাঁকে, তাহাই প্রদান করুন; 
আমাদের পৃথিবীতে কিছুই প্রয়োজন নাই। 
'রাজা, বেদ-বেদাঙ্গ-পারগ ব্রাহ্মণগণের 
মুখে এইরূপ বাক্য শ্রবণ করিয়! তাহাদিগকে 
দশ লক্ষ গো, দশ কোটি স্ববর্ণযুদ্্র/ এবং চত্বা- 
রিংশৎ কোটি রজত-মুদ্রাও প্রদান করিলেন। 
অনন্তর খত্বিগ্গণ সকলে একত্র হইয়া 
বক্ষিণাপ্রাপ্ত ধন বিভাগের নিষিত্ত ধীমান 
মহর্ষি বশিষ্ঠ ও'ধষ্যশৃঙ্গের হস্তে সমর্পণ করি- 
লেন। ন্যায় অনুসারে এ ধন বিভক্ত ইইলে 
মহরবিগরণ তাহা গ্রহধণুরব্বক পরিতুউ হইয়া 
স্বপালকে কহিলেন,মহারাজ ! আমর! পরম 
[ শ্রীত হইয়াছি। এক্ষণে আঁপনার কি কামনা 
ৰ ্য্ত করিয়া বনুন। রাজা দশরথ প্রহষ্টীস্তঃ 
| করণে কহিলেন, আমি এক্ষণে অভিলাষ করি- 





]. তেছি যে, আমার উদার-প্রকৃতি বিখ্যাত- 


পরাক্রম চারিটি পুর উৎপন্ন হয়। ব্রক্াাদী 








মহর্ষিগণ আশীর্বাদ করিলেন, মহারাজ! 
আপনি অনতিদীর্ঘকাল মধ্যেই যথাভিলধিত 
পুত্র লাভ করিবেন। 

তদনস্তর রাজা, অভ্যাগত ব্রাঙ্ষণগণকে 
এইরূপে যত পূর্বক কোটি কোটি বর্ণ মুদ্রা 
প্রদান করিতে করিতে সমুদ্ধায় ধন নিঃশেষ 
করিয়া ফেলিলেন। পরিশেষে যাচমান কোন 
দরিদ্র ব্রাহ্মণকে অত্যুৎকৃষ্ট হস্তাতরণ পর্ধ্য- 
স্তও উন্মুক্ত করিয়া দিলেন। ঈদৃশ অলোক- 
সামান্য বদান্যত! দর্শনে দ্বিজগণ যার পর 
নাই প্রীত হইলেন। দ্বিজ-বৎসল উদার-চিত্ব 
রাজা, হর্ষ-সমাকুল চিত্তে যথাবিধানে তাহা- 
দিগকে দণ্ডবৎ প্রণাম করিলেন। ব্রাক্মণগণ 
ভূমিপতিকে ভূমিপুষ্ঠে প্রণিপতিত দেখিয়া 
বহুবিধ আশীর্ববাদ করিতে লাগিলেন। অন্যান্য 
রাজার ছুঃসাধ্য, সর্ধ্ব-পাপ-নাশন, ্রিদশালয়- 
সোপান অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হওয়াতে রাজা 
দশরথের আনন্দের পরিসীমা থাকিল ন|। 

অনন্তর রাজ! দশরথ থধ্যশূঙ্গকে কহি- 
লেন, মহর্ষে ! এক্ষণে যাহাতে আমার বংশ- 
বিস্তার হয়, কৃপা করিয়! তাহার বিধান 
করুন। খধ্যশঙ্গ “তথাস্ত* বলিয়! স্বীকার 
করিয়া কহিলেন, রাজন! অচিরকাল মধ্যেই 
আপনকার বংশধর চারি পুত্র উৎপন্ন হইবে । 

মহাঁত্বা যহীপতি, মহর্ষির সেই মধুর 
বাক্য শ্রবণে যার পর নাই আনন্দিত 'হইয়া 
ভক্তিভাবে ভাহাকে প্রণাম পূর্বক সম্ভানোৎ- 
পতির নিমিত পুনর্ধবার যক্তামুষ্ঠান করিতে 
অনুরোধ করিলেন। 


পথ 


৪ 


চতুর্দশ ধর্থ। 
রাবখণবধের উপায়। 


বৈদ-যেদাজ-পারদর্শী মেধাবী খধ্যশুজ) 
রাজা দশরথের সম্তানোৎপত্তির নিমিত্ত নিমী- 
লিত নয়নে কিন্নৎকাঁল সমাধি অবলঙ্বম পূর্ববক 
ইতিকর্তব্যতা নিক্ূপণ করিলেন। পরে চ্গ- 
রুষ্মীলন পূর্বক রাজাকে কহিল্েম্ট মহারাজ! 
আমি আঁপনকার পুত্রোৎপতি-কামনায় কষ্প- 
সূত্রের বিধানানুপারে অথর্বশবেদোক্ত সিদ্ধ 
মন্ত্র বারা পুক্রেষ্টিনামক আর একটি ঘজ্চের 


অনুষ্ঠাম করিব। রাজার গুভা নুধ্যায়ী সংযত” 


জ্িয় মহাতেজা মহর্ষি, ধিভাগুক-তনয়, এই 
কথা বলিয়া নন্বল্প-সিদ্ধি্র জন্য যজ্ঞ আর্ক 
করিয়া! দিলেন। দেবগণ) শন্ধরবগণ, সিদ্ধ" 
] | গণ এবং খবিগণ। খজ-ভাগ গ্রহণের নিষিত্ত 
| নেই ছলে পূর্ব হইতেই উপক্ছিত ছিলেম। |. 
| মহাস্থতব মহাস্ছা দশরথের অশ্বমৈধ হজে 


1. বন ভাগ গ্রহণাতিলাধে নমাগত অঙ্গ বি 
রা মহেখুর মারার ৬ ঈশ্র-চছুউ। লোক- লোক 


৪৯ 


হইয়াছেম। এক্ষগে আপনারা প্রসন্ন হইয়। 
ইহার কান! পুর্ণ করিয়া দিউন। আমি 
কৃতাঞ্জলিপুটে আপনাদের সকলেয় মিকট 
প্রার্ঘন৷ করিতেছি, এই গাজার ধাহাতে 
ভ্রিলোক-বিখ্যাত বংশধর পুন্র-চতু্ট়, ক ৃ 
হয়, আপনার! এরূপ বর প্রদান করুন। 1] 
'রেবগণ) খবিকুষারকে তাদৃশ তা্লি- ্ 
পুটে প্রার্থনা করিতে দেখিয়। 9 |. 
ধর প্রদান করিলেঘ। এবং কহিলেন) তপো” | 


ধন! তুমি সকলের মান্য ; বিশেষত এই 
রাজীও বহুমানের যোগ্যপাত্র/ এক্ষণে এই | |. 
পুজেিামক যপ্পূর্ণ হইলেই ইনি সমপূর্ ৃ 

পে পূর্ণমনোরধ হইবেন । দেবরাজ প্রভৃতি | | 


দেবগণ)। এই কথা বলিয় অস্তর্থিত হইলেন । 
মহাতেজা খ্যপুঙ্গও বল্পসুত্রের বিধানানু- 


(ধারে মন্ত্রাঠ পূর্বক প্রন্থলিত ছতাশনে, |]. 


'আহুতি প্রদাদ করিতে লাগিলেন। . .. |]. 
: এিকে দেবখণ) মহর্ষি ধষ্যশৃাকে খা ||. 


বিধানে যজ্ঞানুক্ঠান করিতে দেখিয়া লোক. |. ঃ 
ভাবন বরদ প্রজাপতির. নিকট খমমপূর্ববক | |. 


ক₹তাক্জলিপুটে কহিলেন; অ্রঙ্ন! রাবগ-নামক 


/সয়গণ। | যাক্ষম, আপনকার প্রত বর্রভাবে অপ্রতি' 


হত-পরাত্রম ও. অহস্কাবুমত হইয়! “আমা 
দিগের উপয় ও তপোনিযত মহ্িগণের উপর 
নিয়ত অত্যাচার ও উৎগীড়ন কারিুতছে। 


সস সুপ 





৫ 








রাক্ষমাধিপতি রাবণ, ত্রিলোকস্থ সকল 
লৌকের উপরেই যাঁর পর নাই দৌরাত্ম্য 
করিতেছে । সে আপনকার বরে গর্ববিত ও 
উদ্ধত হুইয়! অন্যায়পূর্ববক দেবগ্ণণ, খষিগণ, 
যক্ষগণ, গন্ধরর্বগণ ও অন্থরগণ, সকলকেই 
| নিপীড়িত করিতেছে; এবং স্বরাজ ইন্দ্রকেও 
পরাভব করিতে উদ্যত হইয়াছে। রাবণ যে 
স্থানে অবস্থান করে, সে স্থানে পবন প্রবল 
বেগে প্রবাহিত হয়েন না; দিবাকর তাদৃশ 
উত্তাপ প্রদান করেন না; পাঁবকও তাদৃশ 
প্রস্বলিত হয়েন না। চঞ্চল-তরঙ্গমালাসম্ধুল 
মহাসমুদ্রও তাহাকে দেখিলে প্রশাস্তভাবে 
অবস্থানকরে | অধিক কি, যক্ষরাজ কুবেরও 
তাহার বলবীর্ষ্যে প্রগীড়িত হুইয়! লঙ্কা পরি- 
ত্যাগ পূর্বক পলায়ন করিয়াছে। ভগবন! 
এক্ষণে মেই লোক-বিরাঁবণ রাবণ হুইতে 
আমাদিগকে রক্ষা করুন। আপনি সকলেরই 
কামনা পূর্ণ করিয়! থাকেন। এক্ষণে যাহাতে 
সেই দুর্দান্ত রাবণ নিহত হয়, তাহার উপায় 
বিধান করুন। 

দেবগণ এইরূপ নিবেদন করিলে ব্রহ্ধা 
কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিলেন, দেরগণ ! 
সেই ছুরাত্মা রাবচরের বখোপায় উদ্ভাবিত 
হুইয়াছে! সে আর্াঁর নিকট এইরূপ বর 
প্রার্থনা করিয়াছিল, “দেবগণ, খিগণ, গর্ব" 
গ্রণ যক্ষগণ, রাক্ষলগণ, উরগগণ, ইহাদের 
মধ্যে কেহই যেন আমীকে. বিনাশ করিতে 
না পারে আমি তৎকালে “তথাস্ত বলিয়া 
তাহাকে বেই প্রার্থিত বরই প্রা্ণান করিয়া" 


ছিলাম। মনু াষস-যাতির ক্ষ্য বলিয়া সারে; 


 মেঘোপরিমার্তগ্ডের ন্যায় গরুড়ো'পরি আরো 


















রাক্ষসেশর রাবণ তৎকালে অবজ্ঞা পূর্বক মনু- 
ষ্যের নাম উল্লেখ করে নাই, অতএব সেই 
পাপাত্বা,মনুষ্যের হস্তেই নিহত হইতে পারে। 
তণ্ভিন্ন তাহার বধোপায় আর কিছুই দু 
হইতেছে না। দেবরাজ প্রভৃতি দেবগণ) পিতী- 
মহ-প্রমুখাৎ ঈদৃশ হিতকর বাক্য শ্রবণ করিয়! 
সর্বতোভাবে প্রফুল্ল-হৃদয় হইলেন। 

অনন্তর হিরণ্যগর্ভ, রাবণ-বধের উদ্দেশে 
মনে মনে নগ্রবান বিষ্ুুর ধ্যান করিলেন । 
তিনি ধ্যান করিবাঁমান্র অদীম-শক্তি-সম্পন্ন, 
তগু-কাঞ্চন-কেমুরালঙ্কৃত, শঙ্খ-চক্র-গদা-ধর, 
পীতাম্বর, জগৎ্পতি, মহাছ্যুতি স্বয়ং বিষ, 


হণ পূর্ব্বক সেইম্ান্, আসিয়া উপস্থিত হই" 
লেন। ব্রহ্মা ও দেবগণ তাহাকে দেখিবামাত্র 
প্রণামপুর্ববক স্তব রুরিয়া! কহিলেন, মধুসুদন! 
আপনি ছুঃখ-সাগর-নিমগ্ন জনগণকে উদ্ধার 
করিয়া থাকেন। অচ্যুত ! আমর! নিতান্ত 
কাতর হইয়াই আপনকার নিকট যাচ্ঞা করি- 
তেছি, আপনি আমাদিগকে রক্ষা করন। বিজু 
কহিলেন, আমায় কি করিতে হইবে, বল। 
দেবণ, বিষ্ণুর এই বাক্য শ্রবণ করিয়া 
পুনর্ববার কহিলেন, রাঁজ। দশরথ নিঃসন্তান। | 
তিনি পুত্র-কামনায় নানাপ্রকার ব্রত নিয়ম | 
ও বু তপস্যা করিয়াছেন; অশ্বমেধ যজ্ঞের | | 
অনুষ্ঠান করিতেও ত্রুটি করেন নাই। তিনি (| 
ধর্দলীল, গুণসম্পন, ষ্লাঘয, সত্যবাদী ও দৃঢ়. 
ব্রত? পরস্ত এ পরধ্যস্ত তীহীর পুত্রসন্তান টা 
হয় নছি। আপনি. আমাদের প্রাথনানু-। |. 





বালকাগড। 


৫১ 





জনার্দন ! তাহার কমলার ন্যায় যে নিরুপম- | বল মনুষ্ের নাম উল্লেখ করে নাই। 


রূপবতী প্রধান! তিন মহিষী আছেন, তাঁহী- 
দের গর্ভে আপনি চারি অংশে বিভক্ত হইয়া 
অবতীর্ণ হউন। 

প্রভু নারায়ণ, দেবগণের ঈদৃশ নিয়োগ 
শ্রবণ করিয়! উদার বাক্যে কহিলেন, দেব- 
গণ! ভূমগ্ডলে অবতীর্ণ হইয়া আমায় কি 
কার্ধ্য করিতে হইবে? কোন্‌ ব্যক্তি হইতেই 
বা তোমাদের ঈদৃশ ভয় হইয়াছে? ব্যক্ত কর। 
দেবগণ বিঞ্ুুর এতাঁদৃশ বাক্য শ্রবণ করিয়া 
কহিলেন, অস্থর-নিসুদন ! রাবণ-নামক রাক্ষস, 
সকল লোকের প্রতিই নিরন্তর অত্যাচার 
করিতেছে। এক্ষণে আমরা তাহা হইতেই 
ভীত হইয়াছি। আগীনি মানব-দেহ ধারণ 
পূর্বক সেই ব্রিলোক-কণ্টক উদ্ধার করুন। 
আপনি ব্যতিরেকে ত্রিদশালয়-বামী.অপর 
কেহই সৈই পাপাত্বাকে সংহার করিতে 
সমর্থ হইবেন না। 

অরিন্দম! পূর্ব্বকালে রাঁক্ষসেশ্বর রাবণ 
শ্দীর্ঘকাল ঈদৃশ অতীব উগ্র কঠোর তপস্যা 
করিয়াছিল যে, তাহাতে আমাদের এই ভগ্থ- 
বান পিতামহ তাহার প্রতি পরম পরিতুষ্ট 
ইইয়াছিলেন।' ইনি প্রীত হইয়া তাহার 
প্রার্ঘনান্ুসারে তাহাকে এইরূপ বর. প্রদান 
করিয়াছিলেন যে, দেব দানব গন্ধবর্ব যক্ষ 
রাক্ষম কিন্নর অথবা তাহা অপেক্ষাও প্রবলতর 
কোন প্রাণী হইতে তাহার মৃত্যুভয় থাকিবে 


পিতামহু-প্রদত্ত বর অনুসারে রাক্ষন-জাতির 
খাদ্য মনুষ্য ব্যতিরেকে আর কোন জাতি 
হইতেই তাহার স্বত্যুর সম্ভাবনা নাই। 
অতএব আপনি মনুষ্য রূপে জন্ম পরিগ্রহ 
করিয়া দুর্দান্ত রাবপকে সংহার করুন। 

* রাক্ষমাপসদ রাবণ, পিতামহ-প্রদত-বর- 
প্রভাবে অপ্রতিহত বল-বীর্ধ্য নিবন্ধন উন্মত্ত 
হইয়! দেবগ্গণকে, গন্ধর্ব্বগণকে, সিদ্ধগ্ণকে ও 
মহর্ষিগণকে সাঁতিশয় প্রগীড়িত করিতেছে। 
ব্হ্ধ-বিদ্বেষী, মনুষ্যাশী, ত্রিলোক-কণ্টক এই 
দুরত্ব! রাক্ষল, বরলাভে সকলের অবধ্য হইয়! 
যজ্জধ্বংস করিতেছে, ত্রিলোক উৎসন্ন করি- 
তেছে, রমণীদিগের দ্তীত্ব হরণ করিতেছে 
এবং ব্রদ্মহত্যা করিতেও কুষ্ঠিত হইতেছে 
না। এই পাপাত্বা যখন রথ ও মাতঙ্গ প্রভৃতি 
সমেত রাজগণকে আক্রমণ করে, তৎকালে | 
কোন কোন রাজা কালকবলে নিপতিত হয়েন, 
কোন কোন রাজ! দেশ-দেশাস্তরে . পলায়ন 
পূর্ব্বক জীবন ব্ক্ষা করেন। বর-গর্বর্বিত রাবণ, 
অবলীলাক্রমে সপ্ত লোক বিচরণ করে, সম্মুখে 
অগ্নুরোগণ বা ধষিগণ পড়িলে তৎক্ষণাৎ 
ভক্ষণ করিয়া ফেলে । অনেক সময় এরূপ 
ঘটিয়াছে যে, নন্দন-বমে ধধিগ্ণণ, গ্ন্থর্বগণ ও 
অগ্নরোগণ বিহার করিতেছেন, এষন.সময় 
সর্ববপ্রাণি-ভয়ঙ্কর কার্ধ্যাকা্ধ্-বিষুঢ় রাক্ষষ 
রাবণ সহন! তথায় উপস্থিত হইয়া সবাহাদের 


| মা। তৎকালে রাবণ, কেবল দেব দানব. প্র" সকলকেই এককালে সংহার করিল।,. 


তিরই নাম উল্লেখ করিয়াছিল; পরস্ত খাম্য- |: 


রি মাহা লেইন 


[ খারকা দ্ধ নিবন্ধন অনাস্থা প্র হীন নিহত হয়, তছুন্েশেই, খবিগগণ মিদ্াগণ, |. 














পিতামহ পুরঃসর সমবেত দেবগণকে ধর্মানু- 
গ্রত বচনে কহিলেন, স্থরগণ ! তোমরা এক্ষণে 
ভীত হইও না, তোমাদের মঙ্গল হইবে। 
আমি তোমাদের ছিত-সাধনের নিমিত, দেব- 
গণের ও খবিগণের ভয়াবহ দুর্ধর্ষ ভ্রুরাচার 
রাঁবণকে, পুত্র পৌত্র অমাত্য মন্ত্রী জ্ঞাতি ও 
বন্ধ-বান্ধবগণের সহিত সংহার পূর্বক একা- 
দশ সহত্র বসর মাঁনব-লোকে বাস করিয়! 
পৃথিবী পালন করিব 1 

. পন্ম-পলাস-লোচন ভগবান বিষু্, দেব- 


গ্ণকে এইরূপ বর প্রদান পূর্বৃক আপনাকে 


চারি অংশে বিভক্ত করিয়! রাজা দশরথের 
পুত্রক্ূপে অবতীর্ণ হইতে-স্বীকৃত হইলেন। 
অনস্তর: দেবগণ 'খষিগণ গন্ধার্বগণ' রুদ্র- 


গণ ও অগ্নরোগণ, দিব্য স্ততি-বাক্য দ্বারা! 


তাহার স্তব করিতে লাগিলেন, এবং কহি- 
লেন, হরেশ্বর ! অতীব-তেম্জঃ-প্রভাব-সম্পন্ন, 
উদ্ধত-স্বভাব, মহাগর্বিিত, সাধু-তপন্থি-জন- 
কণ্টক, অত্যাচারী, তপ-পরায়ণ-জনগ্ণ-তয়াঁ 





৫২ রাষায়ণ। 

[ গ্রন্ধরর্বগণ ও যক্ষগণের সহিত মিলিত হইয়া, : বিরাবপ রাঁবণকে সসৈচ্যে ও সবান্ধবে বিনাশ 
আমর! এস্থলে আমিয়াছি এবং এক্ষণে | করিয়! নিরুদিগ্র-হৃদয়ে আত্ম-্পরিরক্ষিত দোষ-. 
আপনকার শরণাপন্ন, হইলাম। দেবদেব! | স্পর্শ-পরিশুন্য বৈকুণ্ঠধামে আগমন করুন| 
আপনিই আঁমাঁদের সকলের পরম তপ,আপ- 
নিই আমাদের পরম গতি | অধুনা! আপনি 
স্থরশক্র সংহারের নিমিত্ত মর্ত্যলোকে অর- পঞ্চদশ সর্গ। 
তীর্ণ হইতে মনোনিবেশ করুন। 

. সর্ববলোক-পৃজিত ত্রিদশ-প্রধান ব্রিদশে- দিব্য-পায়সোৎপত্তি। 
শ্বর বিফু, এইরূপ স্ততিবাক্যে প্রার্থিত হইয়া: সর্ববলে'ু-পুজিত ভগবান বিষু। দেবগাণের 


এইরূপ বাক্য শ্রবণ করিয়! রাজ! দশরথের 
ওরসে অবিলম্বে জন্ম পরিগ্রহ করিতে কৃত-. 
নিশ্চয় হইলেন। এই সময়, শত্র-সংহারকাঁরী 
অপুন্রক মহাত্মা রাজা দশরথ, পুত্র-কামনায় 
পুত্রেষ্টি'নামক খজ্ঞ সম্পাদন করিতেছিলেন। 
তাহার যজ্জে ূ্ণান্থতি প্রধান করিবামাত্র, 
হুত-হুতাশন হুইতে প্রস্থুলিত-স্বলন-সদৃশ অ- 
লোক-সামান্য-প্রতা-সম্পন্ন এক মহাসত্ব যহা- 


| কায় কৃষ্ণবর্ণ পুরুষ প্রাদুরভূত হইলেন। ইহার 


পরিধান কৃষ্ণাজিন, শবশ্রু ও জটা হরিদবর্ণ, 
নয়নপ্রান্ত রক্তপন্ম-সদৃশ, দৃষ্টি কেশরি-সদৃশ, 
কণ্ঠধ্বনি মেঘ ও ছুন্দুভির ধ্বনি-সদৃশ গম্ভীর |. 
এবং কটিদেশ সিংহোদরের ন্যায় ক্ষীণ। 
ইহার শরীর শৈল-শূঙ্গের ন্যায়' আয়ত, দিব্য 
অলঙ্কারে অলঙ্কত এবং সমুদায় শব্দ ৰ ৃ 
সম্পন্ন। 
এই উৎপন্ন অদ্ভুত পুরুষ, বিপুল ভূজযুগল | 
ঘারা, প্রিয়তমা পত্বীর ন্যায়, দিব্য-পায়স- |. 
'পৃরিতা রজত-পিধানপিহিত! অভুত-রূপা 


রহ, রাবপকে আপনি সমূলে উদ্মুলন করুন। | কা্ষনম়ী পাত্রী গ্রহণ করিয়া খ্যশৃঙ্গকে 


আপনি, অতীব-্উত্র*পুক্রষকার-সম্পন্ন লোক? 


কহিলেন, 38558548846 | 

































| আমি এক্ষণে আপনকার নিকট উপস্থিত 
হইলাম ; আমি যে এই পাত্রী প্রদান করি 
তেছি, ইহা! গ্রহণ পুর্ববক রাজ! দশরথকে 
প্রদান করুন। ইহাতে যে পায়স আছে, 
তাহা ভক্ষণ করিলে পুত্র উৎপন্ন হুইবে। 
ইহা রাজার নিমিতই প্রস্তুত হইয়াছে। রাজা 
ধর্্পত্বীদিগকে ইহা তক্ষণ করিবার নিমিভ 
প্রদান করিবেম। 
ধীমান মহর্ষি খষ্যশৃঙ্গ, প্রজাপতি-পুরুষকে 
কহিলেন, ভূমি স্বয়ংই রাজাকে এই অদ্ভুত 
পাত্র প্রদানকর। অতীব তেজঃসম্পন্ন প্রাঁজা- 
পত্য পুরুষ, খধ্যশৃঙ্গের বাক্য শ্রবণ করিয়! 


আমি আপনকার প্রতি প্রীত হইয়াছি ) সমূ- 
দায় অস্থত-রস-সার-সমু্ভুত এই পায়স আমি 
আপনাকে প্রদান করিতেছি, গ্রহণ করুন। 
ইক্ষাকু-বংশাবতংস রাজা দশরথ,পায়স-পৃরিত 
পাত্র গ্রহণ পূর্বক অবনত মন্তকে প্রণাম 
করিয়া কহিলেন, ভগবন! ইহা লইয়া! আমায় 
কি করিতে হইবে, আজ্ঞা করুন। তখন 
প্রাজাপত্য পুরুষ পুনর্ববার তাহাকে কহিলেন, 
নরপতে ! আপনি যে সর্বাঙ্গ-হন্দর যজ্ঞ অনু- 
ষ্ঠান করিয়াছেন, তাহার ফলস্বরূপ এই পাত্র 
আমি আপনাকে প্রদান করিলাম। রাজন! 
ইহাতে যেপায়ম আছে,তাহা স্বয়ং প্রজাপতি 
প্রস্তুত করিয়াছেন; ইহা! পুত্রোৎপাদক এবং 
আরোগ্য-দায়ক। আপনি এই প্রশস্ত পায়স 
। শ্রহণ করিয়া, ভক্ষণ করিবার নিমিত্ত ধর্মপত্বী- 


নিমিত 


5৪ 


বালকাও। 


গম্ভীর স্বরে রাজাকে কহিলেন, মহারাজ !. 


দিগকে প্রদান করুন| মহারাজ! আপনি যে ৃ 
পুনরববার ছুই ভাগ করিয়া তাহার এক অংগ 














৫৩ 





তাহার! ইহা ভক্ষণ করিলেই তাহা সফল 
হইযে ;--আপনকার এ ধর্মপত্বীরা অভিমত 
পুত্র প্রমব করিয়া! আপনকার আনন্দ-বর্ধন 
করিবেন। রাজা, প্রাজাপত্য পুরুষের মুখে 
তাদৃশ বাক্য শ্রবণ করিয়া! প্রশ্ন হৃদয়ে দিব্য- 
পয়েসম্পুরিত দেবদত্ত সেই হিরপ্নয়ী পাত্রী 
মন্তুকে গ্রহণ করিলেন ;) এবং যার পর নাই 
আনন্দিত হইয়া সেই প্রিয়দর্শন অদ্ভুত পুরুষকে 
প্রণাি পূর্বক প্রদক্ষিণ করিতে লাগিলেন । 

অনন্তর সেই অদ্ভুত পুরুষ এইরূপে রাজ 
দ্রশরথকে সেই দিব্য পায়স প্রদান করিয়া 
প্রদীপ্ত হত ছুতাশনের মধ্যেই অস্তর্তিত হই 
লে। দরিদ্র ব্যক্তি ধন-সম্পত্তি পাইলে যেরূপ 
আনন্দিত হয়) সেইরূপ মহীপতি দশরথ, 
সেই দিব্য পায়স প্রাপ্ত হইয়া যার পর নাই 
প্রীতি-প্রফুল-্ধদয় হইলেম। শারদীয় শশ- 
ধরের নিম্মল কিরণ-জালে নভোমগ্ল যেমন 
সমুদ্ভাসিত হয়, তদ্রুপ, অন্তঃপুর-বাসিনী রমণী- 
দিগের মুখমগ্ডলও হর্ষরশ্মি দ্বারা বিকসিত 
হইয়া উঠিল। | 

অনন্তর রাঁজ! দশরথ অন্তঃপুরে প্রবেশ 
পূর্বক কৌশল্যাকে, কহিলেন, দেবি! এই 
পায়ম অতীব হিতকারী ) ইহা ভক্ষণ করিলে 
মনোমত পুত্র উৎপন্ন হটুবে; তুমি ইহা ভক্ষণ 
কর। ্‌ 

মহীপতি দশরথ, এই কথা বলিয়া বিষয় 
চতুরংশাত্বক সেই দিব্য পাঁয়স স্বয়ংই সমান 


ছুই ভাগে বিভক্ত করিয়া এক অংশ কৌশ- 


ল্যাকে প্রদান করিলেন।' আ্বশিউ অর্ধাংশ ৷ 














৫৪8 








কৈকেয়ীকে দিলেন। পরে অবশিষ্ট চতুর্থাংশ 
পুনর্ববার ছুই ভাগ করিয়া এক ভাগ স্থমিত্রাকে 
প্রদান করিলেন ; এবং অবশিষ্ট অফমাংশ 
দিব্য পায়দ কাহাকে দিবেন চিন্তা করিতে 
লাখিলেন। অনেক বিবেচনার পর তিনি 
তাহ! পুনর্বার হ্মিপ্রাকেই দিলেন ।% 





* এই পায়স.বিভাগ-্দষপ্ধে অনেক-গ্রকার পাঠ-ভেদ এবং মত- 
ভেদ দৃষ্ট হয়। আমরা, অশ্মদেশীয়-ধর্মপরায়ণপ্ডিত-মণ্লষ্ঠসমা দূত 
আমাদের অবলছ্িত এরস্থের পাঠ-ননুসারেই অনুবাদ করিলাম । 
ইহার মূল এইরূপ :_- 
্ন্ুক্জা দহ্হী নবী স্ববিদীওষ্ত লহামিঘ:॥২ ০॥ 
ব্যলঙ বান জলা লাহা মাবান্বতনযল্‌। 
ন্্াহ্ত্' হৃহী বাপি ঈবঈতী ঝা লহাগ্রিম: ॥২৫॥ 
ননী ঘি জত্তা স্বমিলাই হৃহী নহা। 
সক্হী বাবমিভ নল্‌ দাধ ইবলিম্থিলল্‌। 
নত্থিন্য স্তলিনাই ট্রনইন লহাঘিন: ॥২২।৮ 

বালকাও--গঞ্চদশ সর্গ | 

উপরিভাগে আমরা এই শ্লোকের যেরূপ অর্থ করি- 
য়াছি, তদ্ব্যতীত ইহার এরূপ অর্থও হইতে পারে, যথা :_- 
মহীপতি দশরথ, এই কথ! বলিয়! স্বয়ং সমুদ্বায় পাঁয়ন 
সমান চারি ভাগ করিলেন। পরে তিনি অর্ধাংশ অর্থাৎ 
ছুই ভাগ লইয়া কৌশলাকে দিলেন এবং অবশিষ্ট দুই 
ভাগের অর্ধ অর্থাৎ এক ভাগ '( চতুর্থাংশ) কৈকেয়ীকে 
দিয়া, শেষ চতুর্থাংশ ছুই ভাগ করিয়া এক ভাগ (ছুই 
আনা) সুমিত্রাকে প্রদান ফিরিলেন। পরে তিনি. অনেক 
বিবেচন! করিয়! সেই অবশিষ্ট (ছুই আন।) দিব্য পাঁয়ন 
পুনর্ধার সমিত্রাকেই দ্িলেন। 


উনবিংশ সর্গে আছে ;-- 
“বিহ্যাবক্াষ্থলী জন হানী হাজীননতীত্বন:॥£ই 
বজীমীত্যাদ্রিজ; যূহ: আ্ীমান্‌ হ্যনয্াজ: | 
অলুজালবহধিন মন্সারিহ্যীয দীহদি ॥৫8। 


রাজা দশরথ, সেই দ্রিব্য পাঁয়স এইরূপে 
তিন মহিষীকে পৃথক পৃথক ৰিভাগ করিয়া 


নমা জহময্ঘনৃদ্মী স্বনিমাজনযন্‌ স্তনী। 
তম্ধী অন্বীন্যাক্থী বালহ্তা্রবজী হাত; ॥২%। 
নানঘোহ্বা ব্বন্বলাঁনী নিহ্যী: বঁদিবিজ্তনামৃলী | 
হজ হম হন্মীবাহ্ঘহআাহৃজাঘন ॥$ ই॥ 
মহনী নান ঈনত্যা; স্ব: বন্মমহাক্মন: 1” 

ইহার মর্ম এই যে,_/বিষুবীর্ষ্যের অর্ধাংশ হইতে রামচন্র চতুর্থ 
অংশ হইতে ভরত, অষ্টম অংশ হইতে লক্ষ্রণ ও অষ্টম অংশ হইতে 
শক্রদ্ধ উৎপন্ন হইলেন । পায়স বিষু-বীর্ষ-্বরূপ। প্রথমত কৌশল্য। 


তাহার অর্ধীংশ ভক্ষণ করিয়াছিলেন ; স্থতরাং তাহার গর্ভে প্রথমত 
বিু-বীয্যের অর্ধধাংশসন্ভৃত রামচন্দ্র জন্ম পরিগ্রহ করিলেন। পরে 


কৈকেন্ী পায়সের চতুর্থাংশ ভক্ষণ করাতে বিষু-বীর্য্যের চতুর্থাংশ- 


সড়ূত ভরত তাহার গর্ভ জন্মিলেন। তৎগরে স্থমিত্রা একবার 
পায়সের অষ্টমাংশ, পরে পুনর্ববান পায়নের অষ্টমাংশ প্রাপ্ত হইয়া 
তক্ষণ করাতে তাহার গর্ভে বিঝুবীর্য্ের অষ্টমাংশ-সম্ভূত লক্ষ্মণ ও 
অষ্টমাংশ-সমভূত শক্ত উৎপন্ন হইলেন । 

অন্মদ্দেশীয় পরম পবিত্র রামায়ণের পাঠ অবলম্বন পূর্র্বক ব্যাখ্য! 
ও অনুবাদ না করিলে এ সমুদায়ের সামগ্রস্য রক্ষা কর! হুফঠিন। 

পাশ্চাত্য পাঠ এইরূপ আছে যে, 
জীমব্যাধ লব্দলি: মাঘবান্ধ কৃহী নহা। 
ন্্াহ্ত্র হৃহী ত্বাসি ভ্তলিলাহী লবাছিঘ: ॥২৩। 

নি 
জীীহী তাতিপ্াস্থ' হৃহী ভ্বনাধন্জাহয্যান। 
মহৃহী ন্বাঘিসান্জ' সাঅবহ্ান্থালীঘলল্‌ 0২5) 
অব্ঘিন্য স্ভলিনার স্বলব্ৰ লন্থাননি: 1” 
| বালকাও-_যোড়শ সর্গ 


কোন কোন টীকাকার এই গ্লোকের এইক্পপ ব্যাখ্যা করেন যে, 
রাজা; জ্তোষ্ঠা কৌশল্যাফে পায়সের অর্ধাংশ, তৎকনিষ্ঠা সমিত্রাকে 
প্রথমত চতুর্থ ংশ, পরে অষ্টমাংশ, তত্রনিষ্ঠ! কৈকেরীকে অষ্টমাংশ 
মাত্র প্রদান করেন। এতদনুসারে রামচন্ত্র অন্ধাংশ-দডভুত, লঙ্ণ চতু 
ধাংশ-সডূত, ভরত অষ্টমাংশ-সসভৃত ও শক্র্ন অষ্টমাংশ-সন্ভৃত। 

কোন ফোন টাকাকারের মতে রাম ও. ভরত প্রত্যেকে পাদদোন- 
অর্ধাংশ (ছয় আনা অংশ )-সম্ভৃত এবং লগ্ণ ও.শক্রত্ব প্রত্যেকে 














বালকাণ্ড। | 





৫৫ 





দিলেন। কৌশল্যা, কৈকেয়ী ও স্থুমিত্রা, 
তাদৃশ দিব্য পায়স প্রাপ্ত হইয়া আপনা- 





অষ্টমাংশ-সম্ভৃত। ইারা এইরপ ব্যাধ্যা করেন যে, রাঁজা কৌশল্যাকে 
পায়মের অর্ধাংশ দিয়! এ অর্দাংশের চতুর্থাংশ স্মিত্রা্কে দেওয়া- 
ইলেন। পরে তিনি কৌশপ্যা-দত্বা বশিষ্ট অর্ধ1ংশ কৈকেয়ীকে প্রদান 
করিয়া তাহারও অন্ধাদ্ধ (চতুর্থাংশ ) পুনব্ধার স্মিত্রাকে দিতে 
অনুরোধ করিলেন । এইরূপে কৌশল্যা ছয় আনা, কৈকেয়ী ছয় 
আন। ও সুমিত! ছুইবারে চারি আন! অংশ পায়ন প্রাপ্ত হইয়া ভক্ষণ 
করিলেন। টীকাকার রামানু, এই মতের গোষকতা করেন, এবং 
বলেন, এই ব্যাখ্যাই সধোৎকৃষ্ট। টাকাকার কতকাচ্ছায্যেরও এই মত। 

মহাকবি কালিদাস-কৃত রঘুবংশৈও ঈদৃশ ব্যাথ্যান্ুরূপ পায়ন- 
বিভাগ বর্ণিত আছে। যথা :-- 


্ নজী নিত্য ছঈযানিপজ ব্বহ্বঝন্সিনন্‌। 
বানাদ্ৃঘিজ্: দন্ময়মন্থতীনিহিনাননল্‌ ॥২8॥ 
শবস্বিনা নত্ৰ জীঘব্যা দিয়া ঈজঘন্বমজা। 


সন: বন্মানিলাঁ লান্থা স্বলিলাক্জহীক্বহ: ॥4% 


ব নস্ৃত্বত্য ল্িন্ক্ অলী অন্্দন্বীতিন: | 
দ্বহীহ্াপ্লাবাক্সাঁ লামমীলযলামুম ॥ 8৫ ॥ 
বা ছি দহ্যযনআবীন্‌ ঝল্মীকমঘীহি | 
ব্ললবী নাব্যতা নহুলিব্যন্হবত্বযী: ॥4৩।৮ 


্ রঘুবংশ-_দশম সর্গ। 

ইহার মন্দ এই যে, রাজা দশরখ, কৌশল্যা ও বৈকেয়ীকে চক- 
নামক বিষুুতেজ সমান ভাগ করিয়া দিলেন । কৌশল্য! ও কৈকেয়ী 
উভয়েই হুমিত্রাকে ভাল বাসিতেন, সুতরাং তাহারা প্রত্যেকে সুমি- 
্রাকে স্ব স্ব ভাগের অন্ধের অর্ধাংশ অর্থাৎ চতুর্থাংশ (সমুদায় পায়সের 
অষটাংশ) প্রদান করিলেন। তাহাতে কৌশল্যার সার্ধ-চতুর্থাংশ, 
(ছয় আনা ) কৈবেমীর সার্ধচতুর্াংশ (ছয় আনা) ও হুমিত্রার 
চতুর্থাংশ (চারি আন!) পায়ন ভক্ষণ কর! হইল। 

ঘুবংশের টাকাকার মহামহোপাধ্যায় মলিনাথ, এইরপ ব্যাখ্যা 
করিয়া পরিশেষে লিখিয়াছেন, এপ চরু-বিষ্ভাগ রামায়ণ সম্মত নহে। 
রামায়ণে আছে যে, পায়ের অর্ধাংশ কৌপল্যা, চতুর্থাংশ কৈকেয়ী, 
অবশিষ্ট (চতুর্থাংশ) নুমিত্রা প্রাপ্ত হইয়াছিলেন। আমরা অন্মেশীয় 
গাঠ অবলক্বন পুরধ্ষক যের়গ অনুবাদ করিয়াছি, মল্লিনাথ তাহাতেই 
সক্মতি প্রদান করিতেছেন। যাহা হউক, মঙ্লিসাখ বলেন, রখুবংশে, 


সপ 





| চক্র-বিতীগ রামায়ণ-সম্মত নহে। 





দিগকে সম্মানিত ও সতকৃত বিবেচনা! করি- 
লেন। তৎকালে তাহাদের আনন্দের পরি- 
সীমা রহিল না। , 


বোধ হয়, পুরাণাস্তপের মতানুসারেই এরূপ চরু-বিভাগ লিখিত হইয়া 


থাকিবে । যথা নৃসিংহ-পুরাণে আছে*- 


“ ঘিব্তমাঘন জাত স্বনিরাহী বথীদন: ] 
দিব্কাব্যানব্মলন্তব্য ব্নবিহী সযক্্ছান: 1 


কৌশশ্য! ও কৈকেরী চরুভক্ষণ কালে রাজার অভিপ্রায়ানুসারে 
আপনাদের অংশ হইতে কিঞিৎ কিঞ্চিৎ স্বভগিনী হুমিআাকে প্রদান 
করিলেন। 

ইহাদ্ারা অনুভূত হইতেছে, দৃশ্তমান পাশ্চাতা পাঠ, মহামহো- 
পাধ্যাযু কোলাচল-ম'নাথ-হুরি-সম্মত নহে। একপ পাশ্চাতা পাঠ 
তাহার অনুমোদিত হইলে, তিনি বলিতেন না যে, “রঘুবংশে বর্ণিত 
এনিকে শ্রীরামাগার্ধ্য প্রভৃতি 
পাশ্চাত্য রামায়ণের টাকাকারগণ শ্বকৃত ব্যাখ্যার গোষকতার নিষিত্ব 
বঘুবংশের উক্ত শ্লোক উদ্ধৃত করিয়ীছেন। 

পাশ্চাত্য নামায়ণের কোন কোন্‌ অনুবাদক, চরু-বিভাগ-বিষয়ে 
অন্তরূপ অর্থ করিয়। লেখেন যে,-_রাজ1 দশরথ কৌশল্যাকে পায়সের 
অদ্ধাংশ প্রদান করিলেন। কৌশল্যা রাজার অনুরোধে হুমিত্রাকে 
তাহার তদ্ধাংশ দিলেন। পরে রাজ! অবশিষ্ট অর্ধাংশ কৈকেয়ীকে 
দিয়া তাহারও অদ্ধাংশ স্থমিত্রাকে দিতে অনুরোধ করিলেন। এই- 
রূপে কৌশল্যা চতুর্থাংশ, কৈবেরী চতুর্থাংশ ও সুমিত্র! অর্ধাংশ 
পায়ন তক্ষণ করিলেন। 

রামায়ণের মুল হইতে এরূপ অর্থ কথঝিৎ নিপন্ন করা! গেলেও 
যাইতে পারে, পরস্ত কোন টাকাকারকেই,আমর| ঈদৃশ ব্যাখ্যা 
করিতে দেখি নাই। বিশেষত পর্ন অর্থ করিলে পাশ্চাত্য রামারণের 
অষ্টাদশ সর্ঠ ঘে চরুর অংশানুসারে বিষ্ণুর অংশাবতার বর্ণিত আছে, 
তাহার সহিত সাঁপরস্ত রক্ষা হয় নাঁঠ। ফলত পাশ্চাত্য ামারণের 
অনুবাদকগণ, বোধ করি,উক্ত সামগ্রন্ত রক্ষার দিকে দৃষ্টিপাতও করেন 
মাই; অধিকন্তু কোন কোন অনুবাদে অংশাবতার স্থলে বিষ্ণুর বোল 
আনা! অংশের সমষ্টি পাচ সিকা হইয়। পড়িয়াছে। 

অনুবাদকগণ, গুজাপাদ র্ামানুজ প্রভৃতি টীকাকারগ্ণের মতানু- 
বর্তী না হইয়! কি জন্য যে এপ অর্থ উদ্ভাবন করিয়াছেন, তাহা 
আমর! নিশ্যয়রূপে বলিতে পারি মা । বোধ করি, রামানুজ-টীকার্-_ 


স্বলিলাই হৃষ্মনান্‌ জীমঘব্যযা কাদিমনানিত্যহ: ্ 


স্পীকার পলাশী 


উট 


ষ্ 








৫৬ 


| রামায়ণ। 





এইরূপে রাজমহিষীরা, স্বয়ং রাঁজা কর্তৃক 
বিভক্ত ও প্রদত্ত দিব্য পায়স ভক্ষণ করিয়! 


--এই অংশটুকুর প্রকৃত মর্দোন্তেদ করিতে না পারিয়াই তাহারা 
ভ্রমে পতিত হইয়। এ রূপ অর্থ উদ্ভাঘন করিয়! থাঁকিবেন। 


অধ্যাত্ম*রামার়ণে আছে 7৮ 

“মিঘষেসূতয্যামবৃক্সানী হৃহী সবি: ।. 
জীমত্মাই য জজ অন্ন দহন: ॥০॥ 
লন; স্তলিলা কদামা অব্য: দলিল স্বছম্‌। 
জীমঘত্যা নত জলানাত্ হৃহী লী ্বকান্সিলা॥ 
জয়ী ন্ব ব্বলানাগ্ব হহী দীনিবলন্যিনা । 
তথন্তুজ্ম ঘহ' বজ্র; ব্রিষী বমীফলল্নিনা; 8৫২ 


অধ্যাত্ম-রামায়ণ--চতুর্থ সর্গ,। ' 





্নাঙ্জা দশরথ, বশিষ্ঠ ও খষ্যশৃঙ্গের অনুমতি ক্রমে কৌশল্যাকে 
অর্ধাংশ ও কৈকেম়ীকে অর্ধাংশ চরু প্রদান করিলেন । পরে হুমিত 
আসিয়া পুত্র-কামনায় চরু প্রার্থনা করিলে, কৌশল! গ্রীত হৃদয়ে নিজ 
অংশ হইতে অর্ধাংশ এবং বৈকেরীও প্রমুদিত-চিত্তে নিজ অংশ হইতে 
অর্ধাংশ চক্ষ তাহাকে দিলেন। রাজার এই ভিন মহিষী চরু ভক্ষণ 
করিয়া গর্ভবতী হইলেন। 
অধ্যাত্ব-রামায়গের এই প্রকার অর্থ যদিও আপাতত উপস্থিত 
হইতেছে, তথাপি তদীয় টীকাকার শৃঙ্গবের-পুরাধিপতি ঞ্ীরাম বর্ম, 
বাল্গীকি-রামায়ণের পাশ্চাত্য পাঠের সহিত একবাকাতা রক্ষার নিমিত্ত 
ইহায় এয়প অর্থ নিক করিয়াছেন যে, রাজ! দশরথ কৌপল্যাকে 
অর্ধাংশ ও কৈকেয়ীকে,অর্ধাংশ পাস প্রদান করিলেন। পরে স্মিত্রা 
আদিয়া আগ্রহাতিশয় সহকারে প্রার্থণ! করিলে কৌশল্যা ও কৈকেয়ী 
তাহাকে স্ব শ্ব ভাগের চতুর্থাংশ দিলেম। হুতরাং এইরূপে, কৌশল্যার 
ছয় আনা, কৈকেীর ছয় আনা, দুঁমিত্রার চারি আনা গারস তক্ষণ করা 
হইল। তিনি বলেন, বান্সীকীয় রামায়ণের টীকাকার কতকাচার্ধয 
এবং জ্রীরামাচার্যাও চক্ু-বিভাগ-বিষয়ে এইরাপ ব্যাখ্যা করিয়াছেন। 
পাশ্চত্য-রামায়ণের টাকাকার যামানুজ বলেন। এরপ ব্যাখা 
না করিয়া! পাঠাত্তর [গৌড়ীয় পাঠ] অবলম্বন পূর্বক ব্যাথা ঝারিলে 
কামের সহিত, লক্ষণের এবং ভরতের সহিত শক্ুদ্ধের সাতিশয় 
শী কাণ উপলধ হম না । পদ্ম পুরাণে আছে ;-- 


বধ হ্ুতন্ত্বান ভজিব্ধী হালবন্ষানী । 
অনা নহনযনূদী ঘাষবামহতাল্‌ হন; $ 


ক্রমশ হুতাশন ও আদিত্য সদৃশ তেজ?-সম্পন্ন 
শুভ গর্ভ ধারণ করিলেন। শ্তকৃতী পুরুষ 


পায়সের অংশ অনুনারে রাম ও লঙ্গমণ এবং ভরত ও শক্রত্ব 
পরশ্পর ম্বাতাবিক সৌহার্দ্য-সম্পন্ন হইয়াছিলেন। 

টীকাকার রামান্থজ, চকুবিভাগ-বিষয়ে ঈদৃশ ব্যাথা করিয়া, পশ্চাৎ 
পাশ্চাতা পুস্তকের অষ্টাদশ অর্গে, দশরথের পুঞ্পোৎপত্তি স্থলে, 
বিষু-বীরধ্য-রূপ পায়স ভক্ষাণ হেতু, বিষ্ণুর কত অংশে কোন, পুত্রের 
জন্ম হইল, তদ্থিষয়ে যেরূপ ব্যাথ্যা করিয়! সীমঞ্জস্ত রাখিতে প্রয়াস 
পাইয়াছেন, তাহা প্রদর্শিত হইতেছে। যথা :- 


“জীমব্ঘাজনযহাম হিম্মবন্বব্যন্মল্‌ ॥ ₹০। 
অিহ্যীব্্' লন্কালান ভ্ুললক্ষান্জনন্হনন্‌।৮ 

কৌশল্যা, দিব্য-লক্ষণ-সম্পন্ন ইক্ষু কুলানন্ব-বর্ধন সাক্ষাৎ 
বিষুর অর্ধাংশ-্বরূপ মহাভাগ রামকে প্রসব করিলেন। এস্থলে, 
রামাসুজ বলেন” , 

বিষ অর্থাৎ শব্খ-চক্র-অনন্ত-বিশিষ্ট বিষ; ভাহার অর্ধ অর্থাৎ 
কিঞিন্নধান অর্ধ, অর্থ/ৎ শঙ্খচত্রাদি-শৃন্য বিষ্ণুর অন্ধাংশে রামের 
জন্ম। 


“মহলী লাল জলঈহ্থা সী অবন্স-ঘহান্গল: | 
বাদ্াছিহ্যীম্বব্বলান: বল" ববন্তৃবিনী হী: ॥€ই% 


কৈকেয়ীর গর্ভে বিষ্ণুর চতুর্থাংশ-্বরূপ মতা-পরাক্রম ও সর্ব 
সম্পন্ন ভরত জন্ম গ্রহণ করিলেন। এস্থলে রামানুজ বলেন,” 

চতুর্ভাগ অর্থাৎ চ্ুর্ন.(ন ভাগ অর্থাৎ পার়সের অর্ধাংশের চতু- 
ধাংশ নুন ভাগ (ছয় আনা), অর্থাৎ পাঞ্চজন্যাবতার ভরত, ছয় 
আনা অংশে কৈকেম্ীর গর্ভে জন্মপরিপ্রহ করেন। 


“ক্মঘ ভময্যন্ূদ্ী স্বদিলাজনযন্‌ স্তুনী। 
হীহী বন্মাব্জন্তরমন্ত্রী বিথ্যীহ্ববলন্তিনী ॥ $৪% 


অনস্তর সুষিত্র! বিষয় অর্ধ-সমম্বিত মহাবীর সর্বাস্ত্কুশল লক্ষ্মণ 
ও শত্রত্বকে প্রসব করিলেন । এস্থলে রামানূজ বলেন,-- 
অর্ধশন্ধ ভাগবাচী, সমাংশ বাচী নহে; সুতরাং বিফুর অষ্ট- 
ংশে লক্ষণ ও অষ্টমাংশে শত্রত্ন উৎপর হয়েন। 
কামানুজবব্যাথ্যার স্থূল তাৎপর্যা এই ধে, ফিফু-বীর্ষ্যের হয়. আনা 
অংশে রাম, হয় আদা অংশে ভন্নত, ছুই আন! অংশে লক্ষণ, ছুই আনা 


1 অংশে শক্রপ্ন উৎপন্প হইয়াছেন। 'যদ্যপি রামানুজ। চরু-বিভাগ-স্থলে 


গৌড়ীয় পাঠ অবলদ্বন করিতেন, অথবা বদি তিনি গৌড়ীয় পাঠের 





£ 








বালকাও। 


€৭ 





যোগোম্মীলিত নয়নে দেবলোক মন্দর্শন করিয়। 
যাঁদৃশ অ-সদৃশ আনন্দ অনুভব করেন, রাঁজ। 
দ্রশরথ কৌশল্যা, কৈকেয়ী ও স্থুমিত্রাকে গর্ভ- 
বতী দেখিয়া সেইরূপ পরম-পরিতুষ্ট-হুদয় 
হইলেন। 





সম্মতি ক্রমে পাশ্চাত্য পাঠের ব্যাখ্যা করিতেন, যদি তিনি পদ্ম-পুরা- 
ণের বচন লইয়। যুগ যুগ্ম ভ্রাতার পরস্পর সৌহার্দো কারণ অনুসন্ধান 
করিতে না যাইতেন, তাহ হইলে পুত্রোৎপত্তি স্থলে তাহাকে এতদূর 
কষ্ট-কল্পনা স্বীকার পূর্বক ব্যাখ্যা করিতে হইত না। ফলত যাহাতে 
বাল্সীকি-বাক্যের পরম্পর বিরোধ অথবা অসামগ্রসা না ঘটে, সে 
দিকে দৃষ্টি রাখ! সর্বাগ্রেই কর্তব্য। পুরাণাস্তরের সহিত বিরোধ, 
উপস্থিত হইলে তাহার মীমাংসার অনেক উপায় আছে। পরস্ত 
পুরাণাত্তরের সহিত সামগ্রস্ত রক্ষা কম্সিতে গিয়া মহর্ষি বাম্মীকির 
অভিপ্রান্বিরূদ্ধ ব্যাখ্যা করা, অর্থনা যে শব্দের যে অর্থ নহে, তাহা 
টানিয়। আনিয়া সামগ্রন্ত রক্ষার চেষ্টা করা, কতদুর যুক্তি-সঙ্গত, তাহা 
কৃতবিদ্য সহ্ৃদয়-মহাশয়গণেরই বিবেচ্য 

আমর! পূর্বাপর সামগ্রস্য রক্ষা! করিয়া অন্মদ্দেশীয় পাঠের যেরূপ 
অর্থ করিয়াছি, চরু-বিভাগ-বিষয়ে পাশ্চাতা পাঠেও সেইরূপ অর্থ 
হইতে পারে। যথা :-. র্‌ 

নরপতি দশরথ, কৌশল্যাকে পাফ়্সের অর্ধাংশ গ্রদাম 
করিলেন ।*পরে তিনি পুকব্রোৎপত্তির নিমিত্ত কৈকেয়ীকে 
অবশিষ্টান্ধ অর্থাৎ চতুর্থাংশ দিলেন; পরে, কৈকেম়ীকে 
প্রদানানস্তর যাহা অবশিষ্ট রহিল, তিনি স্থুমিত্রাকে প্রথ- 
মত তাহার অর্ধেক প্রদান করিয়া, অনেক ভাবিয়! চিন্তা 
অবশিষ্ট অষ্টমাংশও পুনর্বার হুমিআাকেই দিলেন। 

পাচ্চাত্য পাঠে যদি এরপ ব্যাখ্য। কর! যায়, তাহা হইলে রাম 
গ্রভৃতির জন্ম-কালীন বির যত অংশে যাহার উত্তব বর্ণিত হইয়াছে, 
তাহার সহিত ইতিবৃত্তঘটিত কোন রূপ অসামঞ্জসা থাকে ন1) এবং 
সন্ধদয় জনের অননুমোদিত তাদৃশ কষ্টকল্পনা! স্বীকার করিয়া এ 


এ বিষয় অন্দে অধ্যা্বততবর্শা পর্িতগণ যেরপ ব্যা্যা করেম, 
এক্ষণে জামরা মিন্ধে.তাহারও স্থূল তাংপর্ধ্য বিবৃত, করিতে ছি ;-.. 


যোড়শ সর্থ। 


শপ পেশিইিপাস 
রাজগণের'বিদায়। 
এইরূপে সেই পরম অদ্ভুত অশ্বমেধ ঘজ্ঞ 


সম্পূর্ণ হইলে, দেবগণ স্ব স্ব হব্যভাগ গ্রহণ 
পূর্বক পরিভুষ্ট হইয়। যথাক্রমে যথাস্থানে 





কাহার! বলেন, গ্রজাপতি-প্রেরিত পায়স, নিত্যনিদ্ব-চিদানন্দ বিগ্র- 
হের উপাদান কারণ হইতে পারে না; পরস্ত তাহাতে ভগবদাবি9ভভাব- 
সুচনা দ্বারা রাজ! দশরথের প্রতি অনুগ্রহ প্রদর্শিত হইয়াছে মাত্র। 

তাহারা ব্যাখ্যা করেন, রামায়ণের মুলে যে বিঞু শব প্রয়োগ 
আছে, গ্রথানে তাহার অর্থ পরম ব্রক্গ। প্রণবই পরম ্রচ্ধ। প্রণব 
(৩সঘু+উ+ম+৬), ইহার উচ্চারণ*ধবনি শক্ষবরন্ধ, এবং ইহার 
প্রতিপাদ্য পরত্রহ্ম; অবতার এই উভয়াত্মক। প্রণবের অর্দমাত্রা 
(৬) হইতে তুরীয় পরমন্্রহ্ম রাম; কৌশল্যা অর্থাৎ ব্রদ্মাতিব্যক্তি- 
শক্তি হইতে আবিভূতি হইলেন। প্রণবের চতুর্থাংশ ম-কার, প্রান্স- 
পদ-বাচ্য ঈশ্বর ৷ এই সর্ব-গুণ-সম্পন্ন ম-কার কৈবেয়ীর গর্ভে ভরত- 
রূপে অবতীর্ণ হয়েন। প্রণবের অনা চতুর্থাংশ অ-কার, বিশ্ব নামে 
বেদাস্ত-প্রসিদ্ধ বিরাট্-পুরুঘ। এই অ-কার লক্ষণ রূপে আবিভূতি হই- 
লেন। প্রণবের অপর চতুর্থাংশ উ-কার, তৈজন নামে প্রসিদ্ধ হিরণ্য- 
গর্ভ। এই প্রণবাঙ্ উ-কার শক্রত্ন রূপে অবতীর্ণ হয়েন | অথর্ব-বেদে 
প্রীরামোত্তর-তাপনীয়ে প্রণব-ব্যাখ্যাতে কথিত আছে; 


'ক্সক্জাহান্বষেছ্ছুন: বীমিলিনিদ্বমাত্ন; । 
ভজ্জাহান্বঘন্গুন: গন্ত্বতীজব্যু্সজ: ॥ 
সাক্ষণক্মকজত্ত মহনী ক্গাহান্বববজ্মছ: | 
মন্বলানাআজী বালী নুষ্সানন্টীজবিত্থ: 1 
ফলত এইরূপে অনেকে অনেক-প্রকার ব্যাখা! করেন। পরন্ 


বান্মীকির প্রকৃত অভিগ্রা কি? নিগুড় তত্ব ফি? তাহা অন্মতনদৃশ |. 
জনের বিচার করিবার ক্ষমত। কোথায়! 


ীাাশাাীিীীাশিাাীশশ্িডি 


১৫ 


টিটি সি 


: অরশ্য-কর্তব্য কর্ম, এবং যাহাতে দৌঁষষ্পর্শ মা' 


শ্পপশাশপশাশীটি 


৫৮ 





প্রস্থান করিলেন । মহাআ্সা মহুর্ষিগণ'ও যথোঁ- 
চিত পুজিত ও সৎকৃত হইয়া স্ব স্ব আশ্রমে 
গ্রতিগমন করিতে লাগিলেন। যে সমুদায় 
ভূপতি সেই মহাঁধজ্ঞে নিমন্ত্রিত ও সমাগত 
হইয়াছিলেন, রাজা দশরথ প্রীতি-প্রফুল্ল হৃদয়ে 
তাহাদের সকলকেই ক্রমে ভ্রমে স্ব স্ব রাঁজ- 
ধানী-প্রতিগমনে সম্মতি প্রদান করিলেন। 
ভ্তিনি বিদায় দিবার সময় কহিলেন, রাজগণ ! 
আঁমি আপনাদের উপর যাঁর পর নাই সন্তুষ্ট 
হইয়াছি। আপনাদের মঙ্গল হউক, আপ- 
নারা অবিলম্েই শুভ ফল প্রাপ্ত হইবেন। 
এক্ষণে আপনাদের যদি ইচ্ছা হয়, স্ব স্ব রাঁজ্যে 
গ্রতিগমন করিতে পারেন। 

অধুনা আপনারা নিজ নিজ রাজ্য রক্ষা 
ও রাঁজকার্ধ্য পর্য্যবেক্ষণ করিতে প্রবৃত্ত হউন । 
দেখিতে পাওয়া! যায়, রাঁজা রাজ্য-্রষট হইলে 
মৃতকল্প হইয়া! থাকেন। অতএব যিনি অভ্যু- 
দয় কামনা করেন, তাহার পক্ষে নিজ রাজ্য 
রক্ষা করা সর্বতোভাঁবে কর্তব্য। রাজ্য 
পালন দ্বারা যাদৃশ অনন্য-স্থলভ অপূর্বব ্বর্গ- 
লাভ করিতে পারা যাঁয়, যজ্ঞানুষ্ঠান দ্বার! 
সেরূপ হয় না। মনুষ্যগণ, বসন ভূষণ প্রস্ৃতি 
নানাবিধ উপায়ে যেরূপে নিজ নিজ শরীর 


টি 
পালনে যত্ব করে, সেইরূপ বহুবিধ উপায় | 


অবলম্বন পূর্ববক নিজ নিঞ্জ রাজ্য পালনে যত্ব 
করা ভূপতিগণের কর্তব্য । বাজ্যমধ্যে অনাঁ- 
গত বিষয়েরও যথাযোগ্য ব্যবস্থা কর! রাজার 


হয়, এরূপ অর্থাগম সম্বন্ধেও সম্পূর্ণ মনোযোগী 
হওয়া আবশ্াক। 











রামীয়ণ। 





রাজরাজ দশরথ, প্রীতি-প্রবণ হৃদয়ে 
রাঁজগণকে এইরূপ আদেশ ও উপদেশ প্রদান 
করিলেন। ভূপালগণ অযোধ্যাধিপতির জীদৃশ 
উপদেশ-গর্ভ-বিনয় বাক্য শ্রবণ পূর্ববক ম্মাপনা- 
দিগকে সম্মানিত বোধ করিলেন, এবং পর- 
স্পর সম্ভাষণ পূর্বক স্ব স্ব রাজ্যে প্রতিগমন 
করিতে প্রবৃত্ত হইলেন। 
রাঁজগণ নকলে বিদায় গ্রহণ পূর্বক নিজ 
নিজ রাজ্যাভিমুখে যাত্রা! করিলে, শ্রীমান 
তযোধ্যাধিপতি রাজা দশরথ, দীক্ষা-নিয়ম.| 
উদঘাঁপন পূর্ধবক, ধর্ম্পত্রীগ্ণ-সমভিব্যাহারে, 
প্রধান প্রধান ব্রাক্ষণগণকে অগ্রসর করিয়া, 


'অমাত্য বল বাহন সদস্য ও পৌরগণের 


সহিত প্রহব্ট হুদয়ে পুরী প্রবেশ করিলেন । 


পপ 


সগ্ুদশ সর্গ। 


পপ 
" খবষাশূঙ্গের প্রতিগমন। 


অনস্তর কিয়দ্দিন অতীত হইলে মহর্ষি 
থধ্যশূঙ্গ, রাজা দশরথ কর্তৃক স্থুসৎকৃত হইয়া 
প্রণয়িনী শান্তা ও সংযতেন্দিয় ব্রাহ্মণগণেয় |. 
সহিত অঙ্গদেশাভিমুখে যাত্রা করিলেন। 
অনুচর-বর্গে পরিরৃত অসামান্য-ধীসম্পন্ন ধরা- 
পতি দশরথ, স্থধীর বশিষ্ঠ ও পুরবানী জনগণ, 
তাহার সম্মানার্থ অন্ুগমন করিতে লাগি- 
লেন। অসামান্য-লাবণ্য-সম্পপ্না,শাস্তা বন্থবিধ 
বিভূষণে বিভূষিতা। হইয়া» শ্বেতবর্ণ-গোগণ-যুক্ত, 
দাস-দাসীগণ-পরিবৃত, কম্ঘলাস্তরণ-হ্ুশোভিত 


1 মহাঘানে আরোহণ পূর্ধ্বক মণি রগ প্রভৃতি 


রঃ 











বালকাগু। 


৫৯ 





বনু ধন ও মেষ ছাগ প্রভৃতি বহুবিধ পণ 
সমভিব্যাহারে লইয়া, দ্বিতীয়! ল্ষনীর ন্যায়, 
পরম-প্রীত হৃদয়ে গমন করিতে লাগিলেন। 
মতী শান্তা, ইন্দ্রের প্রতি ইন্দ্রাণীর ন্যায়, 
ভর্তা খধ্যশৃঙ্গের প্রতি সাতিশয় অনুরাগব্তী 
ছিলেন। তিনি যদিও চিরকাল অপূর্ব হর্টোয 
পরম সুখে বাস পুর্ববক অতীব সমাদর সহ- 
কারে অনন্য-জন-স্ুলভ সর্বববিধ মনৌরম 
ভোগ্য বস্ত সমুদায় ভোগ করিয়া আসিতে- 
ছেন, যদিও সমস্ত জ্ঞাতিগণ কর্তৃক ও সমস্ত 
মহিলাগণ কর্তৃক তিনি অসামান্য যত্ব, বছ- 
মান ও সমাদর পুর্ধবক লালিত! হইতেছেন, 


তথাপি তিনি যখন শুনিলেন যে, ভর্তার, 


সহিত বনগমন পূর্বক, তাহাকে সেই স্থানেই 
বাঁধ করিতে হইবে, তখন তিনি প্রফুল্ল মুখে 
আনন্দিত হৃদয়ে তাহাই স্থখ-সাঁধন ও শ্রেয়- 
স্কর বলিয়া বোধ করিলেন। 

রাজ দশরথ ও রাজ-মহিষীগণ, কৌমার- 
ব্রহ্মচারী মহামুভব মহর্ষি খধ্যশৃঙ্গের এবং 
সর্ববাবয়ুব-নুন্দরী স্থুলক্ষণ| কন্যা শাস্তার অনু- 
গমন করিতেছিলেন, পরস্ত কিয়াদুর গমনের 
পর 'তীঁহারা ও আর আর সকলেই মহর্ধির 
'[. বাক্যাঘুসগুরে গমনে বিরত হইয়। আঁবাঁস গ্রহখ 
করিলেন। সেখানে নকলে নানাপ্রকায অপূর্ব 
ুম্বছু দ্রব্য আহার করিয়। রমপীয় শয্যায় 
শয়ন করিয়। থাকিলেন। পরদিন প্রভাতে 
যখন সকলে গ্মনোদ্যোগ করেন, সেই মমত়্ 
প্রভাবশালী ধষিকুমার, রাজার নিকট আলিয়া, 
বিনয়-গর্ভ বচনে কহিলেন, মহারাজ ! এক্ষণে 
জ্মাপনারা সকলে প্রতিনিব্ত্ত হউন। . 





রাজা.ও রাজ-মহিষীগণ, খধিকুমারের 
তাদৃশ বাক্য শ্রবণ-পুর্ববক,কন্যা-বিরছ উপ্ফিত 
দেখিয়। উচ্ৈৎস্বরে ক্রন্দন করিয়! উঠিলেন। 
রাজা, যশস্থিনী কৌশল্য! কৈকেয়ী ও হুমি- 
ত্রাকে কহিলেন, তোমরা সকলে এক্ষণে 
শান্তাকে ভাল করিয়! দেখিয়া লও । ইহার 
আর পুনর্দর্শন স্ছুল্লভ ! 

রাজ-মহিষীরা, বাম্পাকুলিত লোচনে 
শাস্তাকে আলিঙ্গন করিলেন এব্‌ং উহার ও 
তাহার পতির স্বস্ত্যয়নের উদ্দেশে কহিতে 
লাগিলেন, বসে ! তুমি এক্ষণে ভর্তৃ-শুশ্ষান় 
্রবৃত্তা হইয়।“ভর্ভীর অনুবর্ডিনী হইতেছ ;-- 
অরপ্য-মধ্যে বায়ু, অগ্নি, সৌম, পৃথিবী, নদী- 
সকল, দিকৃ-সকল, তোমাকে রক্ষা করুন। 
তোমার শ্বশুর তোমার পুজ্য | ভুমি, অভিমত 
পরিচর্ধ্য! ও অগ্নি-শুশ্রাষা'প্রভৃতি দ্বারা বিশিষ্ট 


উত 


শশী াশাশাীশ শি ীশীশ্ীীাাাাশীশীশীী শশী শেপ শী শী শশী শাটার 


রূপে ভীহাঁর সেবায় নিবিষউ-হৃদয়। হইবে। ]. 


অনিন্দিতে! তুমি যখন যে অবস্থাতে থাকিবে, 
দকল সময়েই ভর্ভার পুজা ও চিত্তানুবর্ভন 
করিবে; কোন সময়েই ভর্তার সেবা-শুক্া- 
ষার ক্রটি করিও ন1। ভর্ভার অবকাশ-সময়ে 
নিরন্তর প্রিয় বাঁক্য,বলিবে।, দেখ, একমাজে 
ভর্ভাই নারী-জাতির দেবতা। বৎসে! তুমি 
'আঁমাদের অদর্শনে ভৎকষ্ঠিতা হইও না। 
তোমার কুশল-বার্তা জানিবার জন্য রাজ। 
নিয়তই তোমার আবাসে, রণ প্রেরণ 
করিবেন | 


রাজ-মহ্ষীরা, শাসতাকে দি পু 


পুন আশ্বাম প্রদান পর্ববক মন্তকাজ্াগ কূরি- 
লেন। পরেদপিলালসা চরিতার্থ না হইলেও 





5 





রামায়ণ। 





রাজার. বাক্যানুসারেই তাহার! অনিচ্ছায় 
প্রতিনিবৃত্ত হইলেন। বীর্ধ্যবান রাঁজাও ধীমান 
মহধি খধ্যশূঙ্গকে প্রদক্ষিণ করিলেন এবং 
কতকগুলি সৈনিক পুরুষকে তীহার সহিত 
গমন করিতে অনুমতি .-দিলেন। খধ্যশৃঙ্গও 
রাঁজাকে অভিবাদন ' করিয়া কহিলেন, মহা 
রাজ! এক্ষণে আপনি রাজধানীতে গ্রিয়া 
ধর্মানুসারে প্রজা পালন করিতে প্রবৃত্ত হউন। 
আপনকার মঙ্গল হউক । খধিকুমার রাজাঁকে 
এই কথা বলিয়া অঙ্গদেশাভিমুখে গমন 
করিতে লাগিলেন। ক্রমশ তিনি দৃষ্টিপথের 
অতীত হইলে রাজা প্রতিনিবৃত্ত হইলেন"। 
অনস্তর রাজা যখন অযোধ্যা-পুরীতে 
প্রবেশ করেন, তখন নগরবাঁপী জনগণ অভি- 
নন্দন পুর্ধবক তাহার অভ্যর্থনা করিতে লাগিল। 
পরে তিনি প্রমুদিত হুদয়ে পুত্রোৎপত্তির প্রতী- 
ক্ষায় নিজ পুরীতেই বাস করিতে লাগিলেন । 
এদিকে তেজন্বী খধ্যশূঙ্গও ক্রমশ গমন 
করিয়া অঙ্গদেশে উপনীত হইলেন এবং লোম- 
পাদ-পালিত। চম্পক-মালিনী চম্পা-নগরীতে 
প্রবেশ করিলেন। মহীপাঁল লোমপাদ যখন 
শুনিলেন যে, ধষিকুমার খ্য্যশুঙ্গ আগমন করি- 
তেছেন, তখন তিনি অমাত্যগণ ও ্রীক্ষণ- 
গণের সহিত একত্র হইয়া গ্রত্যুদ্গমন পূর্বক 
তীহাকে কহিলেন, ধষিকুমার ! আপনকার 
সর্ববাঙ্গীণ কুশল? মহাভাগ! আঁপনি আমাদের 
সৌভাগ্য ক্রমেই ভার্ধ্যা ও পরিচ্ছদাদি সমেত 
নিবিষ্বে এগানে আসিয়! উপনীত হুইয়াছেন। | 
ব্রহ্ধন! আঁপনক্লার পিতা কুশলে আছেন। 
তিনি আপনকার, 'বিশেষত আপনকার, সহ- 





ধর্টিণী শান্তার কুশল সংবাদ শ্রবণ করিবার 
নিমিত নিয়তই লোক পাঠাইয়া থাকেন। 

অনন্তর ধীমান রাজা লোমপাদ, খধ্য- 
শঙ্গের সম্মানের নিমিত প্রহষ্ট অস্তঃকরণে 
নগর হ্থশোভিত করিলেন । খধ্যশৃঙ্গও রাজ 
এবং পুরোহিত কর্তৃক সৎকৃত, সম্মানিত ও 
পূজিত হইয়া শ্রীত হৃদয়ে পুরী প্রবেশ করি- 
লেন। 

প্রভাবশীলী খধিকুমার, এইরূপে রাজ! 
কর্তৃক ও অন্তঃপুরবাদী মহিলাগণ কর্তৃক 
যথাক্রমে পৃজ্যমান হইয়া তৎকালে সেই 
স্থানেই বাস করিতে লাগিলেন। 


অফটাদশ সর্গ। 


খধ্যশৃঙ্গের বন.গমন। 


এইরূপে খধ্যশূঙ্গ রাজ-ভবনে উপস্থিত 
হইলে, রাজ! লোমপাদ একজন ব্রাক্মণকে 
কহিলেন,দ্বিজবর! তুমি ব্রত-পরায়ণ কাশ্ঠপ- 
নন্দন মহর্ষি বিভাগুকের নিকট গমন পূর্বক 
নিবেদন কর যে, পরম-ওদার্য্য-সম্পন্ন দুর্ধর্ষ 
স্থচরিত ভবদীয় তনয় খধ্যশূঙ্ন, চম্পা'নগরীতে 
আগমন করিয়াছেন । তুমি, আমার নিমিত্ত 
মহর্ষি বিভাগ্তকের নিকট উপস্থিত হুইয়! অব. 
নত মস্তকে প্রণিপাত পূর্বক যাহাতে তিনি 
প্রসন্ন হয়েন,তাঁহা! করিবে । পরে বলিবে যে, 
রাজ। দশরথ আমা হইতে ভিন্ন হেন, গ্থৃতরাং 
তাঁহার পুত্রোৎপত্তিকামনায় যন্জানুষ্ঠান 
করিবার.নিমিত আপনকার পুত্রকে অযোধ্যায় 











 বালকাণ্ড। 





গমন করিতে হইয়াছিল ; এক্ষণে প্রত্যাগমন 
করিয়াছেন। 

ব্রাহ্মণ রাঁজার মুখে এইরূপ বাক্য শ্রবণ 
করিবামাত্র মহর্ষি বিভাগুকের নিকট গমন 
করিলেন এবং তাহাকে অবনত মস্তকে প্রণি- 
পাত পূর্ববক প্রসন্ন করিয়া, রাঁজা যাহা যাহা! 
বলিয়াছিলেন, তৎসমুদায় বিনয় সহকারে 
বর্ন করিলেন; পরে কহিলেন, মহর্ষে ! 
মহাত্মা রাজা দশরথও সম্বন্ধে, খধ্যশৃঙ্গের 
শ্বশুর। খয্যশৃঙ্গ তাহার নিমিত যজ্ঞ অনুষ্ঠান 
করিয়া অনন্য-স্থলভ. যশ উপার্জন পৃর্বরক, 
এক্ষণে চম্পা-নগরীতে প্রত্যাগমন করিয়া 


ছেন। মহর্ষি বিভাগুক, মহাবীর মহারাঁজ' 


দশরথের সহিত ঈদৃশ সম্বন্ধ ওাহাঁর যজ্ঞানু- 
ষ্ঠানের বিষয় পূর্বেই শ্রবণ করিয়াছিলেন। 
রাজ! দশরথ দেবতার ন্যায় শ্লাঘ্য ; তাহার 
সহিত বৈবাহিক সম্বন্ধ হওয়াতে মহানুভব 
মহর্ষির আনন্দের পরিসীমা রহিল না। 
এইরূপে মহাযশা মহ্র্ধি, ব্রাঙ্মীণের মুখে 
তাদৃশ বাক্য শ্রবণ করিয়া পুত্রকে আনয়ন 
করিবার নিমিত গমন করিতে কৃত-সঙ্থল্প হই- 
লেন! পরে তিনি শিষাগণে পরিবৃত হইয়। 
পুত্র-দর্শন'লালসায় লোমপাদ-পাঁলিত রমণীয় 
চম্পা-নগরীর অভিমুখে গমন করিলেন । গমন- 
| কালে গোপালগণ ও গ্রাম্য জনগণ তাহার 
পুজা করিতে লাগিল । অনেকে বহুবিধ ভক্ষ্য 
ভোজ্য লইয়া তাহার অনুগ্রমনে প্রবৃত্ত হইল। 
(কিশ্বরগণ, নিজ্তা ও আলস্য পরিত্যাগ পূর্ববক 
দিবারাত্র সেই ধর্ঘাত্বার সেবা-গুঞ্রযা করিতে 


৬১ 
পুর্ববক কহিল, মহর্ষে! -..৮*"ণকে আর 
কি করিতে হইবে, আজ্ঞা করুন। 

মহর্ষি উপশ্থিত ,জনগ্রণকে কহিলেন, 
তোমরা কি নিমিত্ত সম্মানাতিশয় সহকারে 
আমার পুজা! করিতেছ ? আমি শ্রবণ করিতে 
ইচ্ছা করি, সত্য করিয়া বল। উপাগত জন- 
গণ, মহাত্মা! মহর্ষিকে কহিল, ব্রহ্গন ! মহী- 
পতি লোমপাদ আপনকার বৈবাহিক; আমরা 
তাহারই আজ্ঞ! পালন করিতেছি) মনে অন্য 
কোনরূপ সন্দেহ করিবেন না । মহর্ধি তাঁহা- 
দিগের মুখে ঈদৃশ শ্রীতি-জনক উদার বাক্য 
শ্রব করিয়া রাজার প্রতি, অমাত্যগণের 
প্রতি ও পুরবাসী জনগণের প্রতি যাঁর পর 
নাই প্রীত ও প্রসন্ন .হইলেন। কি্করগণ 
মহর্ষিবিভাগুকের সম্তোষ-বাক্য শ্রবণ করিয়া 
প্র হৃদয়ে প্রিয় সংবাদ নিবেদন করিবার 
নিমিভ তত্ক্ষণাৎ রাজার নিকট গমন 
করিল। 

রাজা, কিস্করগণের মুখে তাঁদৃশ সম্ভোষ- 
কর হুদয়-গ্রাহী বাক্য শ্রবণ পূর্বক মহর্ষির 
প্রত্যুদ্গমনের নিমিত্ত অমাত্যগণের সহিত 
একত্রু হইয়া যাত্রা করিলেন । ধর্ম্াত্মা মহী- 
পাল লোমপাদ, মহর্ষি বিভাগুককে দর্শন 
করিবামাত্র পুনঃপুন প্রণাম-পুর্ববক কহিতে 
লাগিলেন, মহর্ষে! অদ্য আপনকাঁর দর্শনে 
আমার জন্ম সার্ঘক হইল। মহর্ষিও রাজাকে |. 
রাজোচিত অভ্যর্থন! .করিয়! কহিলেন, | 


“রাজেন্দ্র! আপনি কোনরূপ শঙ্কা করিবেন | | 


না। আপনি নিষ্পাপ, আমি আপনকার 


লাখিল। 8৮58: প্রতি শ্রীত ও প্রসন্ন হইয়াছি। ্‌ 


৬ 








৪ 





৬ 


রাজা, মহর্ষির ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 
্র্নটন্ধদয় হইলেন এবং তাহাকে লইয়া 
্রাহ্মণগ্রণের সহিত পুরীমধ্যে প্রবেশ করি- 
লেন। তাহাদের পুরী-প্রবেশ কালে চতুর্দিকে 
নানাপ্রকার মাঙ্গলিক ক্রিয়ার অনুষ্ঠান হইতে 
লাগিল। শত্র-সংহার-কারী শ্রীমান 'রাজা 
লোমপাদ, সুসজ্জিত অপূর্বব গৃহে মহর্ষির 
বাসস্থান নির্দেশ করিয়। দিলেন ; এবং ব্যস্ত- 
সমস্ত হইয়া পুরোহিত সমভিব্যাহারে অর্ধ্য 
গ্রহণ পূর্বক পুনর্ববার তাহার নিকট উপস্থিত 
হইলেন। পরে পুনর্ববার তাহাকে যখাবিধি 
প্রণাম পূর্ব্বক সকলে কৃতাঞ্জলি পুটে তাঁহার 
সম্মুখে দণ্ডায়মান থাকিলেন। 

এদিকে মহিলাগণ, নানা অলঙ্কারে অল- 
ক্কতা সর্ববাবয়ব-সথন্দরী শান্তাকে লইয়া! মহ- 
বির নিকট নিবেদন করিলেন যে, মহাত্মন ! 
এইটি আপনকার পুত্রবধূ। ধর্মীজ্ঞ মহর্ষি, 
শান্তাকে গ্রহণপূর্বক আলিঙ্গন করিলেন; 
এবং যার পরনাই বিশ্ময়াবিষ্ট হইয়া ক্রোড়ে 


' বসাইলেন। শান্তা শ্বশুরের,ক্রোড় হইতে 


উখ্িতা হইয়া! তাহাকে প্রণাম করিয়া! কৃতা- 
গ্রলিপুটে ভীহীাঁর সমীপে উপবেশন , করি- 
লেন। পরে মহর্ষি, শান্তা রাজা ও '্মহিলা- 
গণের সম্মতি লইয়া বরহ্ষচর্ধ্য-ব্রত-বিলোপ- 
নিবন্ধন পুত্রকে প্রায়শ্চিত্ত করাইলেন। অন- 
স্তর তিনি পুত্রাদি-সমভিব্যাহারে বন-গমন 
করিলেন। বনবানী ধধিগণ তাহার পুজ। 


| করিতে % 3 





রামায়ণ। 





উনবিংশ সর্গ। 


০০০ 
দশরথের পুত্রোৎপত্তি। 


অনস্তর মহর্ষি বিভাগুক, খষ্যশৃঙ্গের আশ্রম 
পরিত্যাগের পর যাহা যাহ! ঘটিয়াছিল, অব- 
কাশ ক্রমে এক দ্রিন তৎসমুদায় তাহাকে 
জিজ্ঞাস! করিলেন । খধ্যশূঙ্গও পিতার নিকট 
তৎসমস্ত বৃত্তাম্ত আদ্যোপান্ত কহিলেন । 
বিভাগ্ুক,পুত্রের মুখে,যজ্জের সবিশেষ বৃত্তীস্ত, 
দিব্য পায়সের উৎপতি, লোমপাদের রাজ্য- 
মধ্যে ঘোর অনাবৃষ্টির সয় তীহার গমনে 


জলবর্ষণ, লোমপাদ-কৃত সম্মানাতিশয়, শান্তা- 


নাম্মী রূপবতী বধুলাভ, বহুধন-প্রাণ্ডি, রাজা 
দ্শরথ ও লোমপাদের সহিত সম্বন্ধ,এতৎ-সযু- 
দায় যখন বিশেষরূপে শ্রবণ করিলেন, তখন 
তাহার আর আনন্দের পরিমীম! থাকিল না। 
এদিকে রাঁজা দশরথ, স্থচাঁরু রূপে অন্ু- 
ঠিত যজ্ঞাবসাঁনে সর্ববজন-সমক্ষে ম্বকৃত পুণ্য- 
পরিণাম-স্বরূপ অনন্য-্থলভ তাদৃশ্‌ প্রত্যক্ষ 
ফল লাভ করিয়া! অবধি পরম পরিতু্ট-হৃদয়ে 
অবস্থিতি করাতেছিলেন। তিনি যদিও'জন্মা- 
বধি স্বভাবত পুণ্যশীল, তথাঁপি তাহার মন 
পুনর্ববার,ধর্ম্মবিষয়ে, সর্ধ্বত্র মদর্শিতা-বিষয়ে, 
সত্যনিষ্ঠা-বিষয়ে ও পুণ্যসঞ্চয়-বিষয়ে একান্ত 
নিরত হইয়া! উঠিল । স্বকৃত পুণ্য কর্ট্ের ফল-. 
লাঁভ হওয়াতে তিনি আপনার মনুষ্য-জন্ম 
' সফল ও সার্ঘক জ্ঞান করিলেন। তাঁহার যে 
অগ্রার ন্যায় নিরূপম রূপবতী, গুণবতী, 
অনু'্ূপ তিন মহিষী ছিলেন, রাজা, দশরথ 














বালকাগ্ড। 


তাহাদিগকে প্রাণ-অপেক্ষাও ভাল বানিতেন। 
তন্মধ্যে জ্যেষ্ঠা মহিষী কৌশল্য! সকুল-সং' 
ভূতা, কনীয়সী কৈকেম়ী নিরুপম-রূপ-যৌবন- 
শাঁলিনী, ও মধ্যম! হুমিত্রা মগধরাঁজ বাম- 
দেবের কৃতক-কন্যা ছিলেন । এই তিন মহ্ি- 
যীরই শুভ গর্ভ-লক্ষণ প্রকাশমান দেখিয়! 
নরেন্দ্র, সান্দ্র আনন্দ-সন্দোহ সম্ভোগ করিতে 
লাগিলেন। 

অনন্তর অশ্বমেধ যজ্ঞ সমাধানের পর 
ক্রমশ ছয় ধতু অতীত হইলে, চৈত্র-শুব্ল- 
নবমী তিথিতে, পুনর্ববস্থ নক্ষত্রে, রবি, মঙ্গল, 
শনি, বৃহস্পতি ও শুক্র, এই পঞ্চগ্রহের উচ্চ- 
সংস্থান কালে অর্থাৎ রবির মেষ-রাশিতে 
মঙ্গলের মকর-রাশিতে, শনির তুলা-রাশিতে, 
বৃহস্পতির কর্কট-রাশিতে, এবং শুক্রের মীন- 
রাশিতে অবশ্থিতি-সময়ে, কর্কট লগ্নে চন্দ্র 
বৃহস্পতির সহিত একত্র হইয়া উদিত হুইলে, 
কৌশল্যা সর্ধব-লোক-নমস্কত দিব্য-লক্ষণ- 
সম্পন্ন জগন্নাথ রাঁমচন্দ্রকে প্রসব* করিলেন। 
ইচ্ছাকু-কুল-নন্দন মহাঁভাগ রাম, রাবণ-বধ ও 
ল্মেক-পালনের নিমিত্ত বিষ্ু-বীর্য্ের অর্ধাংশ 
হইডে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন । এই 
রামচন্দ্র সমধিক তেজঃ-সম্পন্ন, অপ্রতিম- 
শৌ্যশালী,অশেষ-গুণনিধান,জ্রীমান,পৌরুষ 
বিষয়ে ইন্দ্র ও উপেন্দ্র-দদৃশ এবং সর্বাপেক্ষা 
বীর্ধ্যবান ছিলেন। ইহার নয়ন-প্রাস্ত লোহিত 
বর্ণ, বাহু আজানু-লম্ঘিত, স্বর ছুন্দুভি-ধ্বনি- 
সদৃশ, এবং ওঠ রক্তবর্ণ। অদিতি যেমন দেব- 
রাজ বজ্রপাণি ইন্দ্রকে পাইয়! শোভমাঁন! হই- 
যাছিলেন, সেইরূপ অসীম-তেজা-সম্পন্ন এই. 


৬৩ 


পুত্ররত্ব লাভ করিয়া কৌশল্যাও সাতিশয় ;. 
শোভা পাইতে লাগিলেন । 

অনস্তর রাজার দ্বিতীয়া মহিষী স্মিত্রা, 
লক্ষণ ও শত্রদ্র নামক ছুইটি যমজ পুত্র প্রসব 
করিলেন। এই ছুই ভ্রাতা রামের অনুরূপ- 
র্ূপগুণ-সম্পন্ন, দৃঢ়তক্তি ও মহোৎসাহশালী 
ছিলেন। ইহীরা দুই জনে মিলিয়া বিষ্ণুর 
চতুর্থাংশ অর্থাৎ প্রত্যেকে অফমাংশ | ইতি- 
পুর্বে রাজার তৃতীয় যহিষী কৈকেয়ীর গর্ভে 
বিষ্ণুর চতুর্থাংশ-স্বরূপ ভরত উৎপন্ন হইয়া- 
ছিলেন। এই ভরত বল ও বিক্রম বিষয়ে 
বিখ্যাত, ধর্মমত, মহাত্মা ও অমোঁঘ-পরা- 
ক্রম ছিলেন। নির্ধাল-বুদ্ধি ভরত পুষ্য। নক্ষত্রে 
মীন লগ্নে জন্ম-পরিগ্রহ করেন। লক্ষণ ও 
শক্রদ্ব অশ্লেষা ক্ষত ও কর্কট লয়ে জন্ম গ্রহ 
করিয়াছিলেন। 

এইরূপে রাজা দশরথের পুক্র-চতুষ্টয় | 
উৎপন্ন হইলেন। এই চারি পুত্রই মহাত্মা, 
অনন্য-সাধারণ-গুণ-সম্পন্ন, স্থন্দর ও প্রোষ্ঠ- 
পদীয় নকষত্র-চতুষ্টয়ের ন্যায় সমুজ্বল। 

যে সময় রাজ! দশরথের পুত্রগণ জন্ম-পরি- 
গ্রহ করিলেন; সেই, সময় আকাশে গন্ধরর্বগণ 
সথমধুর,সঙ্গীত করিতে লাগিলেন; অপ্নরোগণ, 
মনোহর নৃত্য করিতে ক্মারন্ত করিলেন? চতু- 
দ্দিকে দেব-ছুন্দুভি-ধ্বনি শ্রত হইতে লাগিল; 
আকাশ হইতে পুষ্পবৃষ্টি নিপতিত: হইতে 
আরম্ভ হইল। অযোধ্যা-নগরী-মধ্যে সর্বত্র 
জন-সমারোহ ও মহোৎসব হইতে' লাগিল 3 
রাজপথ বনুজন-সমাকীর্ণ হইয়া উঠিল: 
কোথাও নট-নটাগণ অভিনয় করিতে 8585808886581083791858185187588858451 


6 






৬৪ 


হইল; কোথাও নর্তক-নর্ভকীগণ নৃত্য করিতে 
লাগিল ; কোথাও গায়ক-গায়িকাগণ গাঁন 
করিতে আরম্ভ করিল; কোথাও স্বমধুর 
বাদ্যধ্বনি হইতে লাগিল। ইহাদের পারি- 
তোঁষিকের নিষিত প্রদত্ত বহুবিধ রত্বসমূহে 
রাজপথ পরিপুরিত হইয়! উঠিল। এইরূপে 
| সেই সমস্ত প্রশস্ত রাজপথ ও সমস্ত নগরীই 
উৎসবময় হইয়া! অপূর্বব শোভা ধারণ করিল। 
রাজ। দশরথ সুতগণ, মাগধগণ ও বন্দিগণকে 
বছুধন দান করিলেন ; ব্রাহ্মণগণকেও সহজ 
সহজতর গোধন ও অন্যান্য বিবিধ ধন বা 
করিতে লাগিলেন। | 

এইরূপে দ্বাদশ দিবস অতীত হইলে 
মহর্ষি বশিষ্ঠ পরম শ্রীত-্ৃদয়ে রাজকুমার- 
দিগের নাম-করণ করিলেন । তিনি কৌশল্যা- 
গর্ভ-সন্তৃত জ্যেষ্ঠ পুত্রের নাম রাম, কৈকেয়ী- 
তনয়ের নাম ভরত, স্থমিত্রা-তনয়দ্বয়ের মধ্যে 
একের নাম লক্ষ্মণ ও অপরের নাম শক্রুন্ন 
রাখিলেন। 

রাজা দশরথ নামকরণ-উপলক্ষে ব্রাক্মণ- 
গ্রণকে, পৌরগণকে ও জন-পদবামী জনগণকে 
উত্তমরূপে ভোজন করাইলেন। বিশেষত 
তিনি ব্রাক্মণগণকে অপরিমিত রত্ব-সমুহ দান 
করিলেন। এইরূপে'ধখাক্রমে চারি ভ্রাতার 
জাত-কম্ম প্রভৃতি সংস্কার সমুদায় যথাশাস্ত্ 
যথারীতি স্থসম্পাদিত হইতে লাগিল। . 

ভ্রাতৃচতুউয়ের মধ্যে সব্ব্বজ্যেষ্ঠ অভি- 
| রামরাম, পিতার সাতিশয় প্রীতিকর ছিলেন। ' 
.] তিনি ইক্ষাকু-বংশের কীতিত্বজ-্বরূপ শোঁভ- 
[ মান হইতে লাগিলেন তিনি ভগবান স্বয়নুর 





রামারণ। 











ন্যায় সব্ববপ্রাণীর নিরতিশয় প্রেমাস্পদ হা 
ছিলেন । 

এই চারি ভ্রাতা সকলেই বেদ-বেদাঙ্গ- 
পারদর্শী, সকলেই অসামান্য বীর, সকলেই 
সব্বলোকের হিতানুষ্ঠানে তৎপর, সকলেই 
জ্ঞান-সম্পন্ন এবং সকলেই সমুদায় গুণের 
আকর। এই চারি ভ্রাতার মধ্যেও আবার রাঁম 
সর্বাপেক্ষা অবিতথ-পরাক্রম ছিলেন । তিনি 
চন্দ্রের ন্যায় নির্ল ও সর্ধলোক-প্রিয় হই- 
য়াছিলেন। তিনি গজারোহণে, অশ্বারোহণে, 
রথারোহণে ও ধনুর্বিিদ্যায় পারদর্শী ছিলেন। 
তিনি সর্বদ! পিভৃ-শুশ্রীধায় রত থাকিতেন। 
স্নেহ-সম্পন্ন লক্গমী-বর্ধন লক্ষ্মণ বাল্যকাল 
অবধি, জ্যেষ্ঠ ভ্রাতা ,লোৌকাভিরাম রামের 
নিয়ত প্রিয়কার্ধ্য সম্পীদন করিতেন। পুরু- 
ষোত্বম রামও তাহাকে শরীর হইতে ভিন্ন 
বহিশ্চর প্রাণের ন্যায় দেখিতেন ; এমন কি, 
তিনি লক্ষণ ব্যতিরেকে নিদ্রা যাইতেন না 
উত্তম উপাদেয় ভোগ্য বস্তু অথবা মিষ্টাঙ্গ 
আনীত হইলে তিনি লক্ষণ ব্যতিরেকে একাকী 
ভোগ বা! আহার করিতেন না) লক্ষণ নিক্বটে 
না থাকিলে তিনি এক মুহূর্ভও হ্থখী হইতেন 
না। যে সময়ে রাম অশ্বীরোহণ পুর্ববক ম্বগ- 
যায় অথব। অন্য কোন স্থানে গমন করিতে 
প্রবৃত্ত হইতেন, সে সময় লক্ষ্মণ তাহার শরীর- 
রক্ষক হইয়! শরাসন গ্রহণপৃব্বক পশ্চাৎ 
পশ্চাৎ যাইতেন। লক্ষ্মণ যেমন রামের, 
সেইরূপ শক্রত্মও, .তরতের প্রাণ অপেক্ষা 
প্রিয়তর হইয়া উঠিলেন।, তিনি ভর়তকে 
রন ভাল বামিতেন।... 






















. 














বালকাও্ঁ। ঙ৫. 
এইরূপে বিখ্যাত-কীর্তি রাজকুমারগণ পর- বিৎশ সর্গ। 
স্পর পরস্পরের হিতানুষ্ঠানে নিরত থাকিয়া 
বিনয় ও পৌরুষ ছারা পিত। দশরথের পরম 
প্রীতি উৎপাদন করিতে লাগিলেন । পিতা" খক্ষ ও বানরগণের উৎপত্তি। 


মহ ব্রহ্মা দেবগণে পরিরৃত হইয়া যেরূপ 
প্রীত হয়েন, মহারাজ দশরথও মহানুভব 
প্রিয়-পুত্র-চতুষ্টয়-কর্তৃক পরিরৃত হইয়৷ সেই- 
রূপ প্রীতি লাভ করিয়াছিলেন । তিনি যথা- 
কালে পুত্রের উপনয়ন প্রভৃতি সংস্কার 
সকল বেদ-বিধানানুসারে সম্পন্ন করাইলেন। 
এই চারি ভ্রাতা যে সময় জ্ঞানবাঁন, সর্বব- 
গুণ-সম্পন্ন, লঙ্জাশীল, কীর্তিশালী, সর্বজ্ঞ, 


দূরদর্শী ও পরম-তেজঃ-সম্পন্ন হইলেন; তখন . 


পিতা দশরথ,তাদৃশ-প্রভাব-সম্পন্ন পুত্রগণকে 
অবলোকন করিয়! লোফপতি ব্রহ্মার ন্যায় 
অসীম আনন্দ অনুভব করিতে লাগিলেন। 
পুরুষ-প্রধান রাজকুমার-চতুষ্টয়ও কখনও 
বেদাধ্যয়নে নিরত, কখনও পিতৃ-শুশ্রাধায় 
নিযুক্ত, কখনও ব! ধনুর্বিদ্যায় তৎপর থাকি- 
তেন। , 

'অসামান্য-রূপ-লাবণ্য-সম্পন্ন হুন্গিষ্ব-মূর্তি 
ভ্রাতৃ-৪তুষ্টয়, এইরূপে নিজ নিজ গুগসমূহ 
দ্বারা পৌরগণকে, জনপদ-বানী জনগণকে, 
বন্ধুগণকে ও সমুদয় ব্যক্তিবর্গকেই অনুরক্ত 


করিয়াছিলেন। 


ভগবান ভূতভাবন নারায়ণ, মহানুভব 


মহীপতি রাজ! দশরথের পুত্রত্ব শ্বীকার 
করিলে, পিতামহ স্বয়স্তু, সমুদায় দেবগণকে 
কহিলেন, হুরগণ ! এক্ষণে তোমরা, আমা" 
দিগের সকলের হিতৈষী সত্যসন্ধ বীর্য্যশালী 
নররূপী নারায়ণের, কামরূপী বলশালী সহায় 
সকল সৃষ্টি কর। এই সমুদায় সহায়গণ 
যেন* আন্রিফ-মায়া-সংহাঁর-সমর্থ, মহাবীর, 
বায়ুক্বগ-দদৃশ-বেগশালী, রাজনীতিজ্ঞ, অসা- 
মান্য-বুদ্ধি-সম্পন্ন, বিষু-সদৃশ-পরাক্রমশালী, 
অন্যের অজেয়, কৌশলজ্ঞ, দিব্য-শরীর-ধারী, 
সর্বান্ত্রনিবারণ-নিপুণ ও"দেব-সদৃশ-সর্বব-গুগ- 
নিধান হয়। 

বানরকূপা প্রধান প্রধান অপ্লরা, গন্ধররব- 
বধূঃ যক্ষকন্যা, নাগকন্যা, ধক্ষকদ্যা, বিদ্যাধরী, 
কিন্নরী ও বানরীদিগের গর্ভে, তোমর! আত্ম- 
তুল্য-পরাক্রমশালী বানররূগী পুন্র সকল সৃষ্টি 
কর। ইতিপূর্বে আমি খক্ষরাজ জাম্ববানের 
সৃষ্টি করিয়াছি। একদা জূত্ত-কালে হঠাৎ 


আমার মুখ হইতে খু খঙ্গরার উৎপন্ন 


হইয়াছিল। 
ভগবান পিতামহ. ঈদৃশ বাক্য টি 
দেবগণ ভাহার আজ! শিরোঁধার্ধ্য করিয়। 


লইলেন এবং বহুবিধ, বানররূগী পুত্র সফল | 


| স্্টি করিতে আরম্ত করিলেৰ। ঘেবর্ষিগণ, 


পারা সি ব্যবরাণ, 





টি 





৬৬ 


বামায়ণ। 


শী 





কিন্নরগণ, নাঁগগণ এবং চাঁরণগণও বনচারী 
মহাবীর পুত্র সমুদায় হ্প্টি করিতে লাগিলেন । 
দেবরাজ মহেন্দ্র, শুহেন্দ্র পর্বত সদৃশ পুত্র 
বাঁনররাজ বালীর স্থপ্তি করিয়াছিলেন | পরম- 
তেজঃ-সম্পন্ন সূর্যের রসে স্থৃত্রীব উৎপন্ন 
হইলেন। সমুদাঁয় বাঁনরগণের মধ্যে বুদ্ধিমান 
সর্বশ্রেষ্ঠ তার-নামক মহাঁকপি বৃহস্পতির 
ওুরসে জন্ম-পরিগ্রহ করিলেন। কুবের হইতে 
প্রীমান গন্ধমাদন-নামক বানর উৎপন্ন হই- 
লেন। নল-নামক মহাঁকপি, বিশ্বকশ্মার রসে 
জন্ম-পরিগ্রহ করিলেন। অগ্নি-সদৃশ তেজ? 
সম্পন্ন শ্ীমান নীল, অগ্নির উরস্পে উৎপন্নহই- 
লেন। এই বীর্ধ্যবাঁন নীল, তেজোঘ্বারা, যশো- 
দ্বার! ও পরাক্রম দ্বারা অগ্নি অপেক্ষাও শ্রেষ্ঠ 
হইয়াছিলেন। পরম-স্থন্দর বলিয়। বিখ্যাত 
নিরুপম-রূপ-সম্পৎ*সম্পন্ন অশ্বিনী-কুমারছ্য়, 
মৈক্্র ওদ্বিবিদ, এই ছুইটি বাঁনরকে উৎপাদন 
করিলেন। বরুণের রসে সুষেণ-নামক বানর 
উৎপন্ন হইলেন। মহাবল পর্জন্যের ওরসে 
শরভ নামক বানরের উৎপত্তি হইল। প্রভ- 
গ্লনের ওরসে বানর-প্রধান শ্রীমান হনুমান 
জন্ম-পরি গ্রহ করিলেন। ইহীর শরীর বজ্জের 
্যাঁয় দুর্ভেদ্য ছিল। ইনি বেগ-বিষয়ে গ'রুড়ের 
সমকক্ষ ছিলেন। খৃতগুলি প্রধান প্রধান 
বানর খ্যাতি-প্রতিপত্তি লাভ করিয়াছেন ; 
তীহাদের মধ্যে ইনিই সর্বাপেক্ষা সমধিক 
বুদ্ধিষাঁন ও বলবান। 


 দশানন-বধাভিলাধী দেবগণ কর্তৃক এই- 


রূপে সহজ্র সহত'বানরের স্থষ্টি হইল। এই 
বানরগণ সকলেই প্রলয়কালীন মহামেঘ- 





ংঘের ন্যায় উগ্রকণ্্মা, মেঘ-গম্ভীর-নিনাদী, 
মহাবীর, অসীম-বল-সম্পন্ন, অপ্রতিহত-পরাঁ- 
ক্রম ও কামরূপী ছিলেন। এতদ্্যতীত অন্যান্য 
অনেক খঞক্ষ, বাঁনর ও গোপুচ্ছগণ, বীর্যযাধান- 
মাত্র পূর্ণাবয়ব হইয়া জন্ম পরিগ্রহ করিতে 
লাগিলেন। ইহীদের শরীর হস্তী ও অচলের 
ন্যায় উন্নত ও সুদৃঢ় । ইহীর1 সকলেই মহা- 
বল-পরাক্রান্ত ও সিংহ-বিস্রান্ত | 
যে দেবতার যেরূপ বল, যেরূপ বীর্ধ্য ও 
যেরূপ পরাক্রম, তীহাঁর ওরস পুত্রেরও সেই- 
রূপ বল, সেইরূপ বীর্য্য ও সেইরূপ পরাক্র্ 
হইল) পরস্ত ধাহাঁরা গোলাঙ্গুল-রূপে উৎপন্ন 


হইলেন, ধাহাঁরা খক্ষী, কিন্নরী ব। বানরীর 


গর্ডে জম্মিলেন, তীহার। জন্মদাতা! অপেক্ষা 
সমধিক বিক্রমশীলী হইয়াছিলেন। 
এইরূপে দেবগণ, মহধিগ্ণ, গন্ধরর্বগণ, 
তাক্ষ্যবংশজ পক্ষিগণ, যক্ষগণ, যশন্বী নাগগণ, 
কিম্পুরুষগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ ও উরগ- 
গ্রণ, সকলেই প্রহ্ৃষ্ট হৃদয়ে সহস্র সহত্র বানর- 
সন্তান উৎপাদন করিতে লাগিলেন । চাঁরণ- 
গণও বহুসংখ্য মহাবীর মহাঁকায় বানর-পুত্র 
স্ষ্টি করিলেন। এই বাঁনরগণ সকলেই বন- 
চারী ও বন্য-ফল-যুলাহারী। প্রধান প্রধান 
অপ্নরাদিগের গর্ভে, বিদ্যাধরীদিগের গর্ডে, 
নাগ-কন্যাদিগের গর্ভে ও গন্ধবর্ষ-কন্যাদিগের 
গর্ভে ষাঁহারা উৎপন্ন হইয়াছিলেন, তাহারা 
সকলেই কামরূপী, কামচারী, কামনানুরূপ- 
বল-সম্পন্ন, এবং দর্পে ও পরাক্রমে সিংহ ও 
শার্দুল সদৃশ । তাহারা সকলেই প্রস্তর-নিক্ষেপ, 
শৈলশূন্গ-নিক্ষেপ ও প্রকাণ্ড পাদপ-নিক্ষেপ 








বালকাণড। 





বার! যুদ্ধ করিতে সমর্থ। তাহারা নখায়ুধ ও 
দংগ্ায়ুধ হইয়াও সর্বপ্রকার অন্তরযুদ্ধে নিপুণ । 
ভাহার! প্রকাণ্ড প্রকাণ্ড মহীরুহু উন্মুলনেও 
সমর্থ। তাহার! প্রকাণ্ড প্রকাণ্ড পর্ববত সমুদায়ও 
স্থানাস্তরিত করিতে পারেন | তাহারা বেগ- 
বলে সরিৎপতি সমুদ্রকেও বিক্ষোভিত করিতে 
অসমর্ধ হয়েন না। তাহার! পাদ-প্রহারে পৃথিবী 
বিদারিত করিতে পারেন, সম্ভরণ দ্বারা মহা- 
সাগরও সমৃতীর্ণ হইতে সমর্থ হুয়েন। এই 
সকল মহাবীর, লক্ষ প্রদান পূর্বক আকাশ- 
মগ্ডলে উখিত হুইয়! সমুন্নত জলধর-পটলও 
পরিমর্দন করিতে পাঁরেন। তাহারা বন- 


বিহারী মহাঁমাত্র মদমত্ত মাতঙ্গকেও হস্ত-- 


দ্বারা গ্রহণ করিতে অসমর্থ হয়েন না। এই 
সকল মহাবীর,গগনমগ্ডলে উড্টীন গগনবিহারী 
পক্ষীকে শব্দ করিতে দেখিলে হুঙ্কার সহকারে 
লক্ষ প্রদানপূর্ববক ধরিয়া আনিতে পারেন। 
ঈদৃশ প্রবল-পরাক্রান্ত কামরূপী সহস্র 
সহজ যৃখপতি মহাত্বা বানরসমূ জম্ম-্পরি- 
গ্রহ করিতে লাগিলেন। এই সকল বানর, 
প্রধান প্রধান বানর-যুখের যুখপতি হুইয়া- 
ছিলেন। ইহারাও আঁঘাঁর যুখপতি মহাবীর 
প্রধান প্রধান বানর সকল উৎপাদন করিতে 
লাগিলেন। 
সহত্র সহত্র বানর, খাক্ষবান পর্বতের 
প্রন্থে বাস করিলেন; কতকগুলি বানর 
ভিন্ন ভিন্ন অরণ্যানী-মধ্যে থাকিলেন, এবং 
অন্যান্য সহজ সহজ বানর নানাবিধ শৈলে 
অবস্থিতি করিতে লাগিলেন। এই যৃথপতি 
বানরগণ, সকলেই সূর্ধ্য-তনয় হ্বত্রীব' এবং 













১৪ 


দেবরাজ-তনয় বালী, এই ছুই ভ্রাতার অধীনে 
থাকিয়া খক্ষরাজ জাম্ুবানকে ও নল নীল 
হনুমান প্রভৃতি প্রধান প্রধান যৃখপতিকে 
আশ্রয় পূর্বক অবস্থান করিতে লাগিলেন। 
এই বানরগণ সকলেই যুদ্ধ-বিশারদ ও বিহঙ্গ- 
রাজ-দদশ মহাবল-পরাক্রান্ত হইয়াছিলেন। 
ইহীরা সিংহ ব্যাত্ব ও মহোরগ-গণকে প্রপী- 
ডিত করিয়া অরণ্যমধ্যে ও রত বিচরণ 
করিতেন। 

প্রবল-পরাক্তাস্ত মহাবাহু মহাবল বালী, 
নিজ বাহুবল দ্বারা খক্ষ, গোপুচ্ছ ও অন্যান্য 
বানক্লগণকে ক্ষ! করিতে লাগিলেন । নানা- 
স্থানস্থিত নানার্লক্ষণ-সম্পন্ন বিবিধাকার এই 
সমুদায় মহাবীর বানর দ্বার! পর্ববত-বন-সাগর- 
স্কুল সমস্ত মহীতল পরিব্যাপ্ত হইয়া পড়িল। 

এইরূপে রামচন্দ্রের সাহায্যের নিমিত 
অবতীর্ণ মহীধর ও জলধর সদৃশ মহাকায় |: 
ভীষণাঁকার মহাঁবল বানর-যৃথ-পাঁলগণ মহী- 
মণ্ডল আচ্ছন্ন করিয়৷ ফেলিলেন। 





একবিংশ সর্গ। 


শপ 


রাজা দশরথের মিট বিশ্বামিতরের 
আগমন । 
এদিকে ধর্ম্াত্ম! রাজ! দশরথ, পুত্রগণের ] | 
সহিত পরম আনন্দে কালাতিপাঁত করিতে- |: 
ছিলেন। তিনি ক্রমে ভাহাদিগকে কৈশোর | 
অবস্থায় উপস্থিত দেখিয়া পুরোহিত, মন্ত্রী ও 
অযাত্য-গণের সহিত, স্বাহাদের দার-পরি গই- 


৬৮ 


বিষয়ে চিন্তা করিতে লাগিলেন । এক দিন 
তিনি মন্ত্রিগণে পরিৰৃত হইয়া এই বিষয়ের 
আন্দোলন করিতেছেন, এমন সময় বিশ্বামিত্র 
নামে বিখ্যাত মহধি, তাহার সহিত সাক্ষাৎ 
করিবার নিমিত্ত অযোধ্যা! নগরীতে আগমন 
করিলেন। ধীমান ধিশ্বামিত্র ধর্োপার্জন- 
কামনায় যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছিলেন; 
পরন্ত মায়াবলে ও অসামান্য বীর্ধ্যবলে উন্মত্ত 


রাক্ষদগণ আসিয়। ভীহার ব্যাঘাত করিতে- 


ছিল; কোন মতেই তাহাকে যজ্ঞ সম্পূর্ণ 
করিতে দেয় নাই। বিশ্বামিত্র যখন দেখি- 
লেন, কোন মতেই নির্ব্িদ্বে 'যজ্জ সমাধান 
করিতে পারিলেন না, তখন তিনি যজ্ঞ-রক্ষার 
নিমিত্ত রাজার সহিত সাক্ষাৎ করিতে কৃত- 
স্বল্প হইলেন। 

অনস্তর মহাঁতেজ! মহধি বিশ্বামিত্র, রাজ- 
দর্শনাভিলাধী হইয়া রাজদ্বারে উপনীত হই- 
লেন এবং দ্বারপালগণের প্রতি দৃষ্টিপাত 
করিয়! কহিলেন, তোমর। অবিলম্ঘে রাজার 
নিকট গমন পূর্বক নিবেদন কর যে, গাধি- 
নন্দন বিশ্বামিত্র ্ধারদেশে উপস্থিত হইয়া- 
ছেন। দ্বারপালগণ, বিশ্বামিত্রের নাম অবণ 
করিবামাত্র সন্ত্রস্ত হুদয়ে ব্যস্ত সমস্ত হইয়া 
তৎক্ষণাৎ রাজ-গৃহার্তিমুখে ধাবমান হইল ; 
এবং অবিলম্ঘে রীজ-ভবনে প্রবেশ করিয়া ভূপ- 
তিকে প্রণামপূর্ব্বক কৃতাঞজলিপুটে নিবেদন 
করিল, মহারাজ ! মহধি বিশ্বামিত্র দ্বারদেশে 


| উপস্থিত হইয়াছেন। 


গ 


দেবরাজের ভবনে ব্রহ্মা উপস্থিত হইলে, 
দেবরাজ যেমন তাহার অগ্যর্থনা-জন্য অগ্রসয় 





ম্সলামায়ণ। 


হয়েন, সেইরূপ রাজ! দশরথ দ্বারপাল- 
গণের বাঁক্য শ্রবণ করিবামাত্র সমাহিত হৃদয়ে, 
পুরোহিত ও অমাত্যগণের সহিত সমবেত 
হইয়া মহুষিকে দর্শন ও আনয়ন করিবার 
নিমিত প্রত্যুদ্গমন করিলেন। তিনি, তপো'- 
বলে দীপ্যমান মহধি বিশ্বামিত্রকে দেখিবা- 
মাত্র প্রণিপাত-পুর্ববক কৃতাঞ্জলিপুটে প্রদক্ষিণ 
করিতে লাগিলেন। বন্থধাপতি দশরথ স্বয়ং 
প্ত্যুদ্গমন পূর্বক তাহার পুজা করিতেছেন 
দেখিয়া, ধার্টমিক মহত বিশ্বামিত্র, গ্রীতি-প্রবণ 
হৃদয়ে অনাময় প্রশ্ন-পূর্ববক তাহাকে কুশল- 

বাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন এবং 
নগরের, জনপদের, ধনাগারের, বন্ধুবর্গের ও 
সহৃতবর্গেরও কুশল বার্ড! জিজ্ঞাসা করিয়া কহি- 
লেন, রাজন! আপর্নকার সামস্ত ভূপালগণ 
তআপনকার নিকট সম্নত হইয়া! আছেন ? 
তাহারা ত অধীনতা-শৃঙ্খল! উদ্মোচন করিতে 
প্রয়াস পান নাই ? আপনি ত সমুদ্ায় বিপক্ষ- 
পক্ষ দমন করিতে পারিয়াছেন ? আপনকার 
দেবার্চন প্রভৃতি দৈবকর্দা এবং সাম দান 
প্রস্ভৃতি লৌকিক কর্ম সকল ত সমীচীনরূপে 
অনুষ্ঠিত হইতেছে ? রাজা কহিলেন, মহর্ষে! 
আপনকার আশীর্ব্বাদে আমার সকল বিষ- 
য়েই সর্ববাঙ্গীণ কুশল। 

অনন্তর মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্রের দীপ, 

বর্তা হইয়া! আলিঙ্গন পূর্বক সহাসামুখে 
তাহার যথাযোগ্য পুজা ও অভ্যর্থনা করিলেন; 
এবং বিনীত বচনে তপস্তাদির কুশল সংবাদ 
জিজ্ঞামা করিতে লাগিলেন। এইরূপে 
তাহার! পরম্পর মিলিত হুইয়া পরম্পরের 











বালকাওড। 


পূজা ও অভ্যর্থনা করিলে, সকলে একত্র 
হুইয়! পরিতুই-হৃদয়ে রাঁজার সহিত রাঁজ- 
নিকেতনে প্রবেশ করিলেন এবং মহর্ষিগণ, 
মহীপতি ও মন্ত্রিগণ সকলেই যথাক্রমে 
যথাযোগ্য আসনে উপবিষ্ট হইলেন। 
এইরূপে ধীমান বিশ্বামিত্র উপবিষউ হইলে 
মনম্থী মহীপতি স্বয়ং বশিষ্ঠের সহিত মিলিত 
হইয়া কুশিক-নন্দনকে যথাবিধানে পাদ্য অর্ধ্য 
প্রদান পূর্ববক, মধুপর্কে একটি গোঁদান করি- 
লেন। বিশ্বামিত্র পাদ্যাদি দ্বারা পূজিত হইলে 
উদার-প্রকৃতি রাজা দশরথ প্রীত-হৃদয়ে প্রণাম 
পূর্বক কৃতাঞ্জলিপুটে কহিলেন, তপোঁধন! 
অমৃত পাইলে, মনুষ্যের, যেরূপ আনন্দ 
হয়, যথাকালে নির্জল, প্রদেশে স্বৃষ্টি হইলে 
প্রজাগণের যেরূপ আনন্দ হয়, অনুরূপ! ধর্ম্ম- 
পত্ঠীতে অভিলধিত পুত্র উৎপন্ন হইলে অপু: 
ভ্রকব্যক্তির যেরূপ আনন্দ হয়, প্রনষ$ দ্রব্য 
পুনংপ্রাপ্ত হইলে যেরূপ আনন্দু হয়, প্রিয়- 
জন আগমন করিলে যেরূপ আনন্দ হয়, 
অদ্য. আমি আঁপনকার দর্শনে তাহা অপে- 
ক্ষাও,সমধিক আনন্দ লাভ করিয়াছি। 
মহর্ষে! কি অভিলাষে আপনকার শুভাঁ- 
গমন হইয়াছে? আঁপনকার কামনা কি? 
আমাকে কি করিতে হইবে ? আজ্ঞা করুন| 
আপনি সতকারের যোগ্যপাত্র। আপনি 
আমার গুভাদৃউ বশতই অদ্য এখানে শুভা- 
গমন করিয়াছেন । আপনি বহুকালের পর 


অভ্যাগত ও অতিথি হইয়াছেন। অদ্য আমার 


] ( রজনী হপ্রভাত হইয়াছিল, সেই জন্য অদ্য 
[ ভবাদৃশ মহাত্মার সন্দ্শন লাভ করিলাম । 


৬৯ 


আপনি রাজর্ধি-বংশে জম্ম পরিগ্রহ করিয়াও 
অনন্য-সাধারণ নিয়ম ও কঠোর তপস্য। দ্বার! 
্রহ্মর্ষি হইয়াছেন ;* এই কারণে আপনি 
আমার সমধিক পুজ্যতম।' ব্রহ্মর্ষে! সাক্ষাৎ 
ব্রহ্মা! আগমন করিলে যেরূপ পরিতোষ হয়, 
অদ্য' আমার পক্ষে আপনকার আগমনও 


১২: 


অবিকল সেইরূপ পরম-প্রীতিকর হইয়াছে । | 


তপোধন! অন্য আপনকাঁর আগমনে আমি 
যার পর নাই প্রাত ও অনুগৃহীত হইয়াছি। 

এখানে আপনাকে অত্যাগত দেখিয়! 
পুজা ও প্রণাম করিয়। অদ্য আমার জম্ম সফল 
হুইল; জীবন সার্থক হইল। মহর্ষে ! আপন- 
কার সন্দর্শন মাত্রেই আমার শরীর পবিত্র 
হইয়াছে; আপনি আমার অতীব মান্য ; 
অতএব যে উদ্দেশে আপনকার শুভাগমন 
হইয়াছে; আপনি আমার প্রতি যে কার্য্যের 
ভার অর্পণ করিতে ইচ্ছ! করেন, তাহা! আম! 
দ্বারা সম্পাদদিতই হইয়াছে, বিবেচন| করি- 
বেন। ভগবন! আপনকার কি কার্ধ্য, অসম্থু- 
চিত চিত্তে বলুন। অদ্য আপনকার নিমিত্ত 
আমার অদেয় কিছুই নাই।, 

মম দম প্রভৃতি সদ্‌্গুণ-বিভৃষিত, প্রথিত- 
কীর্ডিপরমধি কৌশিকনহাত্মা মহারাজ কর্তৃক 
কথিত শ্রবণ-স্খকর ন্থমধূর ঈদৃশ বিনয়-গর্ড 
বাক্য শ্রবণ করিয়া যার পর নাই আনন্দ লাভ 
করিলেন। 





- টা তি 


খত 








পদ রামায়ণ! 





দ্বাবিংশ সর্গ। 
বিশ্বামিক্রের বাকা। 
মহাঁতেজ! বিশ্বামিত্র, রাজরাজ দশরথের 
তাদৃশ বিস্ময়কর উদার বাক্য শ্রবণে পুলকিত 
ইইয়া কহিলেন,মহারাজ! আপনি সৃষ্যবংশে 
জন্ম পরিগ্রহ করিয়াছেন; বিশেষত আপনি 
মহর্ষি বশিষ্ঠের মন্ত্রণানুসারে কার্ধ্য করিয়। 
থাকেন; স্বতরাং আপনি যাহা! কহিলেন, 
তাহা আপনকার অনুরূপই হইয়াছে। এক্ষণে 
আমার যাহ! কামনা, আমার যাহা! অভিলাষ, 
আমি ষে উদ্দেশে এখানে আগমন করিয়[ছি, 
তাহা বলিতেছি, শ্রাবণ করুন । 
আঁমি সম্প্রতি কোম যজ্ঞ-বিশেষে দীক্ষিত 
হুইয়! যজ্জ-সিদ্ধির নিমিত্ত এইরূপ নিয়ম অব- 
লম্বন করিয়াছি যে, পৃথিবীর মধ্যে কোন 
ব্যক্তির উপর আমি ক্রুদ্ধ হইব না। কিন্ত 
আমার সেই যজ্ঞ সম্পূর্ণ না হইতে হইতেই 
যজ্ঞনাশক ছুইটা রাক্ষসাধম বেখে আসিয়া 
বেদীর উপরি রুধির ছড়াইয়া দিতে থাকে। 
আমি নিয়ম-নিষুক্তিত থাকাতেই সেই রাক্ষস- 
য় কর্তৃক পুবঃপুন পরাভূত হইতেছ্ছি; ফোন- 
রূপ প্রতিবিধাঁন করিতে সমর্থ হইতেছি না। 
অনন্তর ইতিকর্তব্যত্া নিয্পপণ পূর্ধ্বক আমি 
এক্ষণে আশ্রম হইতে বহির্গত হইয়া আপ- 
নাকে জানাইবার নিমিত্ত আপনকাঁর সমীপ- 
বর্তা হইলাম। 
“আমার সেই. মহাষজ্ঞে দীক্ষিত হইবার 


| _নিয়মই এইরূপ যে,যজ্ঞ-সমাপ্ডতি পর্য্যস্ত কোন: 


ব্যক্তির উপর কোন রূপে ক্রোধ-প্রয়োগ করা! 


হইবেন] । মহারাজ! এক্ষণে যাহাতে আগন- 
কার অনুগ্রহে আমি নির্ব্বিত্মে যজ্ঞ সমাধান 
পূর্বক তাহার ফল প্রাণ্ত হইতে পাদ, 
আপনি তাহার বিধান করুন । আমি কাত 
হইয়া আপনকাঁর নিকট আসিয়াছি, আপন- 
কারই শরণাপন্ন হইয়াছি; এক্ষণে পনি 
আমাকে রক্ষা করুন। 

অসীম-তেজঃ-সম্পন্ন অবিতথ-পরাক্রম 
রামচন্দ্রই সেই ঢুই রাক্ষসকে পরাস্ত করিতে 
পারিবেন ; অতএব আপনি আমার যজ্ঞ 
রক্ষার নিমিত্ত কয়েক দিনের জন্য রাযকে 
আমার হস্তে সমর্পণ করুন| রাঁম সংগ্রাম 
বিষয়ে সকলের 'ঙ্লাঘ্য । তিনি স্বভাবতই 
অমীম-তেজঃ-সম্পন্ন ; ঠাহাতে আবার আমি 
তাহাকে সর্বতোভাবে রক্ষা করিব ; অতএব 
এ ছুই ছু রাক্ষসের কথা দূরে থাকুক, যিনি 
রাক্ষসের স্প্তি করিয়াছেন, তিনিও রামের 
হস্তে পরিব্রাণ পাইতে পারিবেন না । আমি 
তেজোবর্ধিনী ও বলবর্ধিনী ছুইটি বিদ্য! 
রাঁমকে প্রদান করিব । সেই বিদ্যাবলে রাম 
ত্রিলৌকের অজেয় হইবেন। ৃ 

রামচন্দ্রকে সমুপন্থিত দেখিলে সেই 
রাক্ষস-ঘয় যক্র-্থলে অগ্রসর হইতেই সাহসী 
হইবে না। বিশেষত এই পৃথিবীতে এফান্র 
রাম ব্যতিরেকে অন্য কোন ব্যক্তিই সেই 
রাক্ষস-্বয়কে বিনাশ করিতে সমর্থ নহে? 
সেই র্লাক্ষস-্থয় যদিও অসামান্য-বী্ধ্য-বলে 
উন্মত্ত, কালাম্তক-সদৃশ ছুর্র্য, তখাপি সংগ্রাষ- 
প্ছলে রামচঞ্জ্রের অন্ত্র-বলে দগ্ধ ও নিহত হইয়া 
তৃতল-শায়ী হইবে, সন্মেহ নাই । মহারাজ! 











বালকাঁণ। 


শর» 





আপনিরামেয নিমিত্ত কো বিষয়ে কোনরূপ | 


আশঙ্কা করিবেন না। আমি আপনকান় নিকট 
প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, আপনি নিশ্চয়ই 
জানিবেন, সেই দ্বাক্ষস-ঘর় রামের হস্তে 
নিহত হইয়! সমরে পতিত হইবে। 

রামচন্দ্র যে অনোঘ-পরাক্রম ও আঅমোদ- 
বল, তাহ! আমি জ্ঞাত আছি। ইনি কে,ইহার 
কতদূর সামর্ধ্য, তাহা মহর্ষি বশিষ্ঠও অবগত 
আছেন । মহারাজ ! যদি আপগকার ধর্দে 
মতি থাফে, যদি আপনি যশোলাভ করিতে 
ইচ্ছা! করেন, বন্দি আমার প্রতি আপনক্কার 


বিবাদ হয়, তাহা! হইলে একমাত্র রাষকেই, 


আপনি আমার হস্তে প্রদান,করুন। 
আমার ঘজ্ঞানুষ্ঠাম করিতে *শ রাত্রি 
লাগিবে। এই কয়েক দিন আপনকার পুত্র 


রামচন্দ্র সেই স্থানে থাকিয়া! বিচিত্ঞ-কার্য্য- 


প্রণালী প্রদর্শন পূর্বক সেই র্লাক্ষস-দবয়কে 


বিনাশ করিবেন। মহারাজ! যদি মহর্ষি বশিষ্ঠ 
প্রভৃতি জাপনকার গুরু ও মন্ত্রিগণ অনুমতি 


করেন, তাহা হইলে আঁপনি অদক্কুচিত চিত্তে 


রামচন্দ্রকে প্রেরণ করুন।. আপনি পাঁপ-। 
স্পর্শপরিশুন্য ) যক্ের কালাকাল আপন-' 
কার অবিদিত নাই; অতএব যাহাতে আমার ' 
যজ্ঞের সময় অতীত না হয়, তাহা! করুন| 


আঁপনফার মঙ্গল হউক, আপনি ফোনরূপ 


[ আশঙ্কা ররিষেন না। যহাঁতেজ। মহামতি : 


বিশ্বামিত্র ঈদৃশ ধর্ম্মানুগত বাক্য বলিয়া 
মৌনারলম্বম করিলেন। 





ব্যধিত-্ছ্ন হয়া সিং হাসন হইতে নিপ- 
তিত হইলেন। 


* ছাপা 


ত্রয়োবিৎশ সর্গ। 


নি) 





ঘশরথেন বাক্য! 


রাজ! দশরথ, বিশ্বামিত্রের তাঁদুশ বাক্য 
শ্রবণ করিয়! ব্যথিত-হৃদয় হইলেন । তিনি 
ক্ষণকাল নিশ্চেষ্ট ভাবে থাকিয়া চিন্তা পূর্ব্বক 
পরিশেষে কহিলেন, আমার পুত্র রামের বয়? 
জম, অদ্যাপি যোড়শ বসর পূর্ণ হয় নাই। 
রাম অন্যাপি অন্ত্রবিদ্যায় হৃশিক্ষিত হইতে 
পারে লাই। আমি দেখিতেছি, রাম রাক্ষস- 
গণের সহিত সমকক্ষ হইয়া যুদ্ধ করিবার উপ- 
যুক্ত হয় নাই। আমার সম্পূর্ণ এক অক্ষে- 
হিশী চুর্ঘয় সেন আছে । আমি এই লমুদ্বাক় |! 
সেনাগণে পরিবৃত হইয়া রাক্ষমগণের সহিভ 
সংগ্রামে প্রবৃত হইতেছি। আমার অনুগত |: 
কালাস্তক-যমসদৃশ অনেকগুলি মহাবীর যোস্বা | 
আছে। তাহার রাক্ষলগণের,সহিত মংগ্রাম || 
করিক্তে সমর্থ। এঁই সকল যোধপুরুষও | 
আমার' সহিত যুদ্ধ-যাত্র করিবে। রা 

যে পর্থ্স্ত আমাদের জীবন খাকিবে, 
সে পধ্যস্ত আমরা রাক্ষমগণের মহিষ্ক লংগ্রাম 
করিব। আমরা জীরিত  থাঁকিতে 'আপন- 


ডি 54ব১ 
র 1 এই র্বাক্ষস-বধের নিমিত অবমিই স্বয়ং গন 

 অহাত্থা মহীপতি দশরখ,  মছর্ধির: নে 
ঈদৃগ হদর-বিদারক বাক্য বণ করিধায়াজ; 


করিব,স্লামের গমন কর! কোন কেসেই উদিত 
হইতেছে না সা বালক ৫ 











এ 


রামায়ণ। 





স্থশিক্ষিত নহে; রাম স্বপক্ষের বা বিপক্ষের 
বলাবল কিছুই বুঝিতে পারে না; রাম অস্ত্র 
শস্ত্রচাঁলনায় সদক্ষ নহে; সংগ্রাম-কুশলও 
নহে। এদিকে নিশাঁচরগণ কুটযোধী। রাম 
কিরূপে তাহাদের সহিত যুদ্ধ করিবার যোগ্য 
হইতে পারে ? & 

মহর্ধে ! আমি রাম ব্যতিরেকে এক মুহূর্ত- 
কালও জীবন ধারণ করিতে পারি না। অত- 
এব আপনি রামকে লইয়া যাঁইবেন না। 
অথবা যদি আপনকাঁর যজ্-রক্ষার নিমিত্ত 
রামকেই লইয়া যাওয়া একান্ত শভিপ্রেত হয়, 
তাহা হইলে চতুরক্স-বল-পরিবৃত আমাকেও 
সেই সঙ্গে লইয়! চলুন। 

এক্ষণে আমার নয় সহত্র বসর বয়ংক্রম 
হইয়াছে। আমি ,এই বৃদ্ধ বয়সে অনেক 
কট ও অনেক পরিশ্রমে এই চারিটি পুত্র 
লাভ করিয়াছি। ব্রহ্গন! দেবতুল্য রূপবান 
এই পুত্রগুলি আমার জীবন অপেক্ষাও 
প্রিয়তম । আমার দৃঢ় বিশ্বাম আছে য়ে, 
ইহারা আমার নিকটে না! থাকিলে আমি 
কখনই জীবন ধারণ করিতে সমর্থ হইব না। 
বিশেষত গুণাভিরাম রাম ৃধাংশুর ন্যায় 


সর্ব-লোকের প্রিয়দর্শন; স্থৃতরাং আর, 


তিনটি পুত্র থাকিতেও একমাত্র রামচন্দ্রেই 
আমার জীবন নিহিত রহিয়াছে। 

আমার রাম উদার-গুণ-সম্পন্ন, মনঃ- 
প্রীতিকর; হৃদয়নন্দন ও প্রাণ অপেক্ষাও 
প্রিয়তর। আমার ঈদৃশ কুমারকে লইয়া 
] যাওয়া আপনকার বিধেয় হইতেছে ন1। 


একান্ত কাতর হইয়া আপনকার নিকট প্রপি- 
পাঁত পূর্বক কৃতীঞ্জলিপুটে দীনভাবে প্রার্থনা 
করিতেছি যে, আপনি আমার জ্যেষ্ঠ তনয় 
রামকে লইয়1 না যান। মহর্ষে! যদি নিতা- 
স্তই আমার রামচন্দ্রকে লইয়া! যাওয়া আপন- 
কার অভিপ্রেত হয়, তাহা হইলে রামচন্দ্র 
চতুরঙ্গ বল সমভিব্যাহারে আমার সহিত 
গমন করিতে পারে। 

মহর্ষে € যে রাঁক্ষস-দঘবয় আপনকার যজ্জের 
বিশ্ব করিতেছে, তাহারা কাহার পুত্র ? 
কোথা হইতে আসিয়াছে ? তাহাদের বল- 


বীর্ধ্যই বাকি প্রকার? তাহাদের শরীরের 


পরিমাঁণই বা! কিরূপ ? এ জমুদাঁয় বিশেষ 
করিয়া বলুন । ব্রন্মন ! রামচন্দ্রই ব৷ কিরূপে 
তাহাদের প্রতিবিধান করিতে পারিবে? 
রাক্ষসগণ প্রায়ই কুট-যুদ্ধ করিয়া! থাকে। 
আমার সৈন্যগণ অথবা আমিই বা কিরূপে 
তাহাদিগকে পরাস্ত করিয়া আপনকার যজ্সের 
বিস্বশীস্তি করিতে সমর্থ হইব? রাক্ষস- 
গণ বীর্য্যমদে মত ও ঢুউ-স্বভাব।' আমরা 
কিরূপেই বা সংগ্রামে তাহাদের সম্মুখীন 
হইতে পারিব? ভগবন! এতৎ"সমুদায় 
আমাকে বিশেষ করিয়া বলুন। 

মহর্ষে! শুনিতে পাওয়৷ যায়, মহর্ষি 
বিশ্রবার পুত্র ও বৈশ্রবণের ভ্রাত। রাবণ নামক 
রাক্ষস, ভুরাচার মহীবল-ও মহাবীরধ্য। এই 
লোঁক-বিরাবণ রাবণ কি আপনকার হজ্জ-বিদ্ব 


করিতেছে ? সংগ্রাম-্থলে সেই ছুরাত্ম! রাব- 


ণের সম্মুখে আমরা কেহই তিষ্ঠিতে পারিব 





ভগবন ! আমি অপত্য-স্সেহের বশবর্তী ও | না। ধর্মজ্ঞ! আপনি আমার পরম গুরু, 





বাপকাও। 


আপনি আমার আরাধ্য দেবতা; আপমকার 
বাক্য অনরতিক্রমণীয়; আপনি এই হত" 
ভাগ্যের শিশু-সন্তানের প্রতি প্রসন্ন হউন। 
মনুষ্যের কথা দুরে থাকুক ) দেবগ্ণণ। দামধ- 
গণ, গন্ধরর্গণ, যক্ষগণ, পতগগণ, পন্নগগণ/ 
কেহই সেই ছুরাত্মা রাবণের সহিত সংগ্রাম 
করিতে সমর্থ হয়েন না। 

আমরা শুনিয়া, এই রাবণ সংগ্রামে 
বীর পুরুষদিগের সমুদায় বল-বীধধ্য হুরণ করিয়া 
ধাকে। অতএব, সেই বীধ্য-বিঘাতক দশা- 
মনের সহিত রাম কোন মতেই যুদ্ধ করিতে 
সমর্থহইবেম!। অথবা যদি মধু-দৈত্যের পুত্র 
লবণ"নামক রাক্গন আপনকার যজ্ঞের বিস্ব 
করিতে আইসে, তাহা হইলেও আমি রামকে 
ছাড়িয়া! দিতে পারিব না; কারণ লবণ অতি- 
শয়ছু্নয়। আ্খবা, হুন্দ ও উগহন্দের পুত্র - 
গ্রামে কালান্তক-সদৃশ মারীচ ও হুবাছ নামক 
| রাঁক্ষস-দ্বয় কি আপনকার যজ্ঞের ব্যাাত 
করিতেছে ? যদি তাহাই হয়, তাহা হইলেও 
আমি রােকে ছাড়িয়া দিতে পারিতেছি না; 
ভগবন | আমার প্রতি প্রসন্ন হউন । এই ছুই 
ুরদীস্ত ছুরাত্মা, রাক্ষসীগর্ভ-সম্ভৃত। ইহারা 
অত্যন্ত মায়াবী, বীর্ধ্যবান ও হৃশিক্ষিত | দেব- 
কুমার-সদৃশ হৃকুমার কুমার রাম, বালক ও 
সংগ্রাম-বিষয়ে অপট্‌। ক্রঙ্গান ! আপনি 
আমার প্রতি প্রসন্ন হউন। 


_ তপোধন! আমি ষে এই ছু্দাস্ত মহারীর-. 


চতুষীয়ের নাম উল্লেখ করিলাম। ইহাঁঘের 
মহিত আমিও খুদ্ধ করিতে সমর্থ হইব না। 


এই চারি জন ভিন্ন ধদি অপর কেহ আপনকায 


৭৩ 


যজ্জের বিস্বকারী হয়, আমি স্বয়ং গিয়া! সংগ্রীম 
করিতে প্রস্তত আছি । অন্যথা, আগি সবাঁ- 
দ্ধবে অনুনয়-বিনয়-সইকারে আপনকার মিকট 
প্রার্থনা করিতেছি, আপনি আমার প্রতি 
প্রসন্ন হউম;--আমার টি অনুগ্রহ প্রকাশ 
করুম। 

মহীপতির ঈদুশ বাক্য শ্রবণ করিয়া মহ 
বিশ্বামিত্র অতীব রোষাবিষ্ট হইলেন । যজ্জীয় 
হুত হুতাঁশন, ঘৃতাহুতি দ্বার! যেরূপ সমুদ্দীপ্ত 
হয়) ভূপালের বাক্যে মহর্ধষিরূপ বহিও সেই: 
রূপ প্রস্বলিত হুইয়া উঠিলেন। 


পাপী 


চতুর্বিংশ অর্থ। 


শে 
ধশিষ্ঠের বাক্য। 


মহর্ষি কৌশিক, মহীপতির মুখে তাদৃর্শ 
ন্নেহ-বিক্ুব বচন-বিন্যাস শ্রাবণ পুর্ব্বক প্রোধা- 
ধিউ হইয়া কহিলেন, মহারাজ! আঁপনি 

ইতিপূর্বেেই প্রতিজ্ঞা করিয়াছেন যে; আমি 
যাহা প্রার্থনা করিব; আপমি তাহাই সম্পাদন 
করিবেন) পরস্ত এক্ষণে আবান্স আঁপনি দেই 
প্রতিজ্ঞ লঙ্ঘন করিতে বদ্ধপরিকর হুইয়া- 
ছেন! রাজন! এপর্যন্ত রঘুবংশীয় কোম 
রাজাই আপনকার ন্যায় সত্যবূপ ধর্ঘম হইতে 
ভর হয়েন নাই। মহারাজ! এই কার্য্যই 
যদি আপনকার অনুরপ--আপনকার ধংশের 
অনুরূপ হইয়া থাকে।' তাহা হইলে আধি 
যেমন খালিয়াছি, তেসনই ফিরিয়া চলি | 


[ লাম; অধুনা আপনি 8৮ রব 











58 


মিথ্যা-প্রতিজ্ঞ হইয়া পুত্রগণের সহিত স্থথে 
কাল যাপন করুন। 

মহৌজা মহধি বিশ্বামিত্র ক্রোধাবিষউ 
হইলে পৃথিবী ভীতা৷ হইয়া কম্পিত! হইতে 
লাগিলেন) দেবগ্গণও ভয়ে অভিভূত হইয়া 
পড়িলেন। সর্ধভৃভ-হিতৈষী মহর্ষি ভগবান 
বশিষ্ঠ, গাধি-নন্দন কৌশিককে কুপিত দেখিয়া 
রাজাকে কহিলেন, মহারাজ ! ইন্ষাকু-বংশে 
আপনকার জন্ম হইয়াছে । আপনি সাক্ষাৎ 
ধর্শের ন্যায় নিয়ত সত্যবাক্যই প্রয়োগ 
করিয়া থাকেন। এক্ষণে প্রতিশ্রুত বাক্যের 
অগ্থ! করা আপনকাঁর উচিত 'হইতেছে ন1। 

রাজন! আপনি সত্যসন্ধ বলিয়া ভ্রিলোকে 
বিখ্যাত আছেন। অদ্য অপত্য-স্সেহের বশ- 
বর্ভী হইয়া অসত্যসন্ধ ও মিথ্যাবাদী হওয়া 
আপনকার উচিত' হইতেছে না। রাজন! 
“আমি এই কাধ্য করিব? এইরূপ প্রতিজ্ঞা 
করিয়া পশ্চাৎ যদি আপনি সেই প্রতিজ্ঞা 
পালন না করেন, তাহ! হইলে সত্য হইতে 
জর হইবেন এবং বিশ্বামিত্রের বাক্য অন্যথা 
করণ জন্য পাপ-পঙ্কে লিগ হইয়া পড়িবেন। 
রাজন! আপনকার বাক্য অন্যথা ও মিথ্যা 
করিবেন না। যাহাতে ধর্্পথ নষ মী! হয়, 
তাহা করুন; আপনকার সত্য-প্রতিজ্ঞত। 
রক্ষা করিতে যত্ববান হউন; বিশ্বামিত্রের 
সহিত রাঁমকে পাঠাইয়া দিউন। রাম অস্ত্র- 
বিদ্যায় ম্বশিক্ষিত হউন বা অশিক্ষিতই হউন, 


যখন গীরি-নন্দন তাহাকে রক্ষা করিবেন, 


তখন কোন ক্রমেই রাক্ষসগণ তাহাকে পরাস্ত 
করিতে সমর্থ হইবে না। 


রামায়ণ। 


এই মহর্ষি বিশ্বামিত্র মুতিমান ধর্ঘ-স্বরূপ; 
ইনি বেদজ্ঞ ব্যক্তিদিগের শ্রেষ্ঠ ; ইনি বী্ধ্য- 
শালী ব্যক্তিগ্ণের মধ্যে প্রধান ; ইনি বিদ্যা, 
জ্ঞানও তপস্যার একমাত্র আধার; এই মহর্ষি 
যে সমুদায় দিব্য অস্ত্র অবগত আছেন, 
ভূমগ্ডলে মনুষ্যগণের কথ! দুরে থাকুক, দেব- 
গণও সে সমুদায় দিব্যান্ত্-প্রয়োগ অবগত 
নহেন; স্থৃতরাঁং মহারাজ ! এই কুশিক- 
নন্দনকে সামান্য মনুষ্য জ্ঞান করিবেন না। 

ূর্র্বকালে মহর্ষি কৌশিক যখন রাজ্য 
শীঘন করেন, তৎ্কাঁলে ভগবান শঙ্কর পরি- 
তু হুইয়! তাহাকে এ সমুদায় দিব্যাস্্র প্রদান 


করিয়াছিলেন। প্রজাপতি কৃশাশ্বের ওরসে 


প্রজাপতি-দক্ষ-তনয়া-ছয়ের গর্ভে বিষ্ুতেজে 
এ দ্িব্যান্্র সমুদায় উৎপন্ন হইয়াছে । এই 
সমুদায় অস্ত্র নানারূপধারী, মহাবীর, দীপ্য- 
মান ও জয়াবহ। দক্ষ-তনয়| হুমধ্যম! জয়! ও 
বিজয়! উল্লিখিত পরম-তেজঃ-সম্পন্ন এক- |. 
শত দিব্যান্ত্র পরব করিয়াছিলেন। তন্মধ্যে 
জয়া লব্ধ-বর-প্রভাবে অন্থুর-সৈন্য-সংহার- 
সমর্থ অদৃশ্য-রূপ অপ্রমেয় পঞ্চাশৎ দিব্যান্তর- 
রূপ পুত্র লাত করেন। বিজয়াও সংহার- 
নামক প্রবলতর ছুর্দর্ষ দুরাক্রম এরূপ পঞ্চাশৎ 
পুত্র লাভ করিয়াছিলেন। 
মহাযশ! মহর্ষি বিশ্বামিত্র, প্রয়োগ-প্রতি- 
হার এবং রহদ্য সমেত মেই সমুদায় 
দিব্যান্ত্র, যথাযথ-রূপে পরিজ্ঞাত আঁছেন। 
এই মহর্ষি সেই সমুদায় অস্ত্রই ্লামকে প্রদান 
করিবেন । রাম সেই সমূদায় অন্দর রাক্ষস- 
দিগকে পরাজয় করিতে লমর্থ হইবেন, সন্দেহ 

















বালকাণ। র 


চে 





নাঁই। মহারাজ ! যদি আপনি রামের, প্রজা- 


গণের ও আপনার মঞ্গল কামনা করেন, তাহা! 


হইলে রামের গমনে অসন্মতি প্রকাশ করি- 
বেন না। 

মহারাজ.! এই পরম-ধার্টিক গাধিনন্দন 
বিশ্বামিত্র, নূতন নূতন অস্ত্রেরও স্থষ্টি করিতে 
সমর্থ; ইনি মহাত্মা, ধর্মম-নিষ্ঠ ও সমুদায় খষি- 
গণের প্রধান; ইনি ভূত ভবিষ্যৎ বর্তমান, 
সকলই পরিজ্ঞাত আছেন; মহাত্জে! মহাযশ! 
বিশ্বামিত্র এতদূর প্রভাব-সম্পন্ন। স্থতরাং 
রামের গমন বিষয়ে আপনি কিছুমাত্র সংশয় 
করিবেন না। কৌশিক-নন্দন মনে করিলে 


আপনিই সমুদায় রাক্ষদ সংহার করিতে. 


পারেন, ইনি কেবল, আপনকার পুত্রের 
হিতানুষ্ঠানের নিমিত্তই আপনকার পুত্রকে 
লইয়া যাইতে প্রার্থনা করিতেছেন। 

রঘুবংশাবতংস মহাযশা মহীপতি দশ- 
রথ, বশিষ্ঠের এইরূপ বাক্য শ্রবণ পূর্ববক 
প্রমূদিত ও প্রস্ন-হৃদয় হইয়। মহর্ষি কৌশি- 
কের সহিত অভিগ্লাম রামকে প্রেরণ করিতে 
কৃত-নিশ্চয় হইলেন। 





পঞ্চবিংশ সর্গ। 


ূ বিদ্যা পরধান। ও 
রাজ! দশরথ বশিষ্টের নিকট ঈদৃশ বাক্য 


শ্রবণ করিয়া প্রহষ্ট হৃদয়ে রাম ও লক্ষমণকে 
আহ্বান করিলেন। তৎকালে প্রথমত রামের 





মঙ্গলের নিমিভ স্বন্ত্যয়ন আরম্ত হইল। 
রাজমহিষীগণ সকলেই মঙ্গলাচরণ করিতে 
লাগিলেন। মহর্ষি বশিষ্ঠও স্বয়ং স্বস্ত্যয়ন- 
কার্যে প্রবৃত হইলেনণ রাজা দশরথ স্েহ- 
পূর্বক রাম এবং লক্ষণের মস্তকে আত্তরাণ 
লইয়া বিশ্বামিত্রের হস্তে*উাহাঁদিগকে সমর্পণ 
করিলেন। 

মহাত্মা রাজীব-লোঁচন রাম বিশ্বামিত্রের 
সহিত গমন করিতেছেন দেখিয়া, ধুলি-সম্পর্ক- 
পরিশূন্ স্বথস্পর্শ স্থশীতল সমীরণ প্রবাহিত 
হইতে লাগিল; তীহার যাত্রাকালে আকাশ 
হইতে পুষ্পধস্তি নিপতিত হইতে আর্ত 
হুইল; হ্থমধুর সঙ্গীত শ্রুত হইতে লাগিল ; 
ভূতলের শঙ্ঘধ্বনি ও দুন্দুভি-নির্ধোষে, আকা- 
শের দেব-ছুন্দুভি-নিনাদৈ চতুর্দিক পরিপৃরিত 
হইয়া উঠিল। মহর্ষি বিশ্বামিত্র অগ্রে আগ্রে 
চলিলেন ; কাঁকপক্ষধারী মহাযশ! রাম সশর 
শরাসন গ্রহণ পূর্বক তাহার পশ্চাঁ পশ্চাঁৎ 
গমন করিতে লাগিলেন ; লক্ষণ তাহার 
অনুগমনে প্রবৃত্ত হইলেন। রাবণ-বধাভিলাষী 
দেবরাজ প্রস্ৃতি দেবগ্রণ, বিশ্বামিত্রের সহিত 
রামচন্্রকে গমন করিতে দেখিয়া যার পর 


নাই আনন্দিত হইলেন। অশ্বিনীকুমার-যুগল 


যেমন দেবরাজের অনুগমন করেন, সেইয়ূপ 
মহাবীর রাম ও লক্ষণ, মহাত্সা বিশ্বাযিত্রের 
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলেন । 
তাহাদের অঙ্গুলিতে গোধা-চর্দ-দিনিম্িত 
অঙ্গুলি-ব্রাণ বন্ধ ছিল ভাহারা বক্ষে খড়গ 


পৃষ্ঠে তুষ্ট ও কদ্ধে শর়াসন . ধারণ করিয়া- 
ছিলেন। তৎকালে বোধ হইতে লাগিল 


৫1 


৭৬ 





রামায়ণ। 


রণ 





যেন পাঁবক-তনয় স্কন্দ ও বিশাখ, দেবাদি- 
দেব মহাদেবের অন্ুগমন করিতেছেন। 
এইরূপে তাহারা ছয় ক্রোশ পথ অতি- 
ক্রম পূর্বক সরযূর দক্ষিণ তটে উপনীত হই- 
লেন। তখন তপোনিধি বিশ্বামিত্র রাম? এই 
মধুর নাম উচ্চারণ পুর্ববক কহিলেন, বত! 
| এই স্থানে হস্ত পদ প্রক্ষালন পূর্বক য্থা- 
বিধানে আচমন কর; গুভ সময় অতিক্রম 
করা বিধেয় হইতেছে না। আমি তোমাকে 
কিছু উপদীক্ষা করিব, তাহাতে তোমার 
শ্রেয়োলাভ হইবে । আমি তোমাকে ও 
লক্ষমণকে, বলা ও অতিবল! নামে ছুইটি বিদ্যা 
প্রদান করিতেছি, গ্রহণ কর। এই রিদ্যা- 
প্রভাবে তোমাদের কদাচ শ্রম, জরা ব! 
অঙ্গ-বৈকল্য হইবে না । তোমরা যখন নিদ্দ্রিত 
বা প্রমন্ত থাকিবে, তখনও রাক্ষগণ তোমা- 
দিগকে পরাঁভব করিতে পারিবে না বীর্য ও 
পরাক্রম বিষয়ে কোন ব্যক্তিই তোমাদের 
সমকক্ষ হইতে সমর্থ হইবে ন1। রাম ! দেব- 
লোক, মনুষ্যলোক ও নাগলোক মধ্যে কোন 
ব্যক্তিই সৌভাগ্য-বিষয়ে, দাক্ষিণ্য-বিষয়ে, 
বুদ্ধিমত্তা-বিষয়ে, শ্রুতি-তাৎপর্ধ্য-গ্রহ-বিষয়ে, 
পৌরুষ-বিষয়ে বক্তৃতা-বিষয়ে অথবা 'প্রতি- 
বাদ-বিষয়ে তোমাদের পৌসাদৃশ্য লাভ 
করিতে পারিবে না। এই ছুই বিদ্যাবলে 
তোমরা জগতী-মধ্যে অক্ষয় যশোলাঁভ 
করিবে । এই বল! ও অতিবল! নানী বিদ্যা, 
জ্ঞান ও বিজ্ঞানের আকর। রাম! ইহ দ্বার! 
| তোমরা ক্ষুধা. ও" পিপাসায় কাতর হইবে 


'না। এই বিঘ্যা-বলে কি দুর্গ, কি অরণ্য, | 
€ ৫:৫০: 





কি মহারণ্য, কি স্বদেশ, কি বিদেশ, সকল 
স্থানেই তোমরা জয় লাভ করিতে পারিবে । 
রাখব! এই বিদ্যা-প্রভাবে তোমরা ত্রিলো- 
কের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইবে! 
কাকুৎস্থ ! এই ছুই বিদ্যা পিতামহের 
কন্যা । এই বিদ্যা-প্রভাবে আঁয়ু ও বল বৃদ্ধি 
হয়। আমি তোমাদিগকেই এই ছুই বিদ্যা 
গ্রহণের উপযুক্ত পাত্র বিবেচনা করিয়াছি । 
যদিও তোমরা প্রাকৃতিক ও সমাহৃত বহুবিধ 
দিব্য-গুণে বিভূষিত, তথাপি এই দুই বিদ্যা- 
প্রভাবে ভূরি-পরিমাণে তোমাদের গুধোৎকর্ষ 
হইবে । এই বিদ্যায় আমার তপোঁবলে 


'পরিপুষ্ট হইয়াছে, স্ৃতরাং এক্ষণে ইহা 


হইতে তোমরা ধন্ ফল প্রাপ্ত হইবে। 

অনস্তর রাম ও লঙ্গমণ, আচমন প্রভৃতি 
দ্বারা পরিশুদ্ধ হইয়া কৃতাঞ্জলিপুটে নতভাবে 
অবস্থান পূর্বক তপোধন বিশ্বামিত্রের নিকট 
বলা ও অতিবলা নামে ছুই বিদ্যা গ্রহণ 
করিলেন।*পরে মহাঁযশ! রাম ও লক্ষমণ 
গৃহীত-বিদ্য হইয়া মহর্ষির অনুজ্ঞানুসারে 
সেই সরযূতীরেই এক রাত্রি যাঁপন করিলেন। 

দশরথ-তনয় রাম ও লল্ষমণ, যে" তৃণ- 
শয্যায় শয়ন করিলেন, তাহা! যদিও রাজ- 
কুমারের উপযোগী হয় নাই, তথাপি কৃশিক- 
নন্দনের সহিত স্থমধুর আলাপে অপহ্ৃত- 
হৃদয় হইয়া তাহারা সে রাত্রি পরম ম্থখে 
অতিবাহিত করিয়াছিলেন। 





০ 





























যড় বিংশ সর্গ। 


রামের অনঙ্গাশ্রমে বাস। 


অনস্তর রজনী প্রভাত হইল । তপো- 
নিধি বিশ্বামিত্র, পর্ণশষ্যায় শয়ান রাঘবকে 
কহিলেন, কৌশল্যা-ন্দন ! উত্থিত হও। 
বৎস! প্রাতঃকৃত্য করিবার সময় উপস্থিত 
হইয়াছে, প্রাতঃসন্ধ্যা উপাসন! কুর | 

মহাবীর রাম ও লক্ষণ, মহধির তাদৃশ 
উদার বাক্য শ্রবণ করিয়া সরযৃতে প্রাতঃ- 
স্নান ও তর্পণাদি সম্পাদন পূর্ববক পূর্ববাহৃ-কৃত্য 


তাহারা ছুই ভ্রাত। কৃতাহ্িক হইয়! তপোনিবি 
বিশ্বামিত্রকে প্রণাম করিবার নিমিত্ত তাহার 


অনতিদুরে ত্রিপথগামিনী দ্রেবনদী গঙ্গা দর্শন 
করিবার নিমিত্ত যাত্রা! করিলেন। 
রাম ও লক্ষণ দেখিলেন, সৈই গঙ্গা- 
তীরে দুশ্চর-তপঃপরায়ণ-পুণ্যশীল-খিগণ- 
সেবিত পরম রমণীয় পবিত্র আশ্রমপদ রহি- 
য়াছে। তাহার! তাদৃশ আশ্রম দর্শনে কৌতু- 
হলাক্রান্ত হুইয়া৷ তপোধন কৌশিককে 
জিজ্ঞাসা করিলেন, ব্রন্ধন ! ইহা কাহার 
আশ্রম? এই আশ্রমে প্রধান মহর্ষি কে? 
ভগবন ! এবিষয় আমরা বিস্তারিত রূপে শ্রবণ 
করিতে বামন! করি; ইহা! শুনিবার জন্য 
আমাদের যার পর নাই কৌতুহল জন্মিয়াছে। 
মহর্ষি কৌশিক, রাম ও লক্ষণের সেই 
বাক্য শ্রবণ করিয়! হাস্য পুর্বক কহিলেন, 


বাঁলকাণ্ড। 


প্রভৃতি সমাধান করিলেন। অনন্তর 


সমীপবর্তী হইলেন। পরে তাহারা সরযুর, 


£. টিকে মধ্যে লি আজিকার বারি 








ম 





রাম! ইহা ধাহার পূর্বব-আশ্রম, তাহা বলি- 
তেছি, শ্রবণ কর। , 

কাম নামে সর্বত্র, বিখ্যাত কন্দর্প পুর্বব- 
কালে মূর্তি-বিশিষ ছিলেন। তৎকালে মহে- 
শ্বরএইস্থানে কঠোর তপস্যা! করিতেন। কন্দর্প 
যন দেখিলেন, পার্বতী, মহেশ্বর স্থাণুকে 
মনে মনে পতিত্বে বরণ করিয়া পরিচর্ধ্যা 
করিতেছেন, অথচ তাহার সমাধি ভঙ্গ হই- 
তেছে না, তখন তিনি দেবরাজের অনুরোধে 
তাহাকে কুস্থম-শীয়কে বিদ্ধ করিবার নিমিত্ত 
এই আশ্রমে উপস্থিত হইলেন। যণ্কালে 
তিনি কুম্ম-শর পরিত্যাগ করেন, সেই সময় 
মহাত্সা শঙ্কর হুঙ্কার পূর্বক সর্বব-সংহার-কারী 
তৃতীয় নেত্রে তাহার প্রতি দৃষ্টিপাত করি- 
লেন। তখন কন্দর্পের সমুদায় অঙ্গ তৎক্ষণাৎ 
দগ্ধ, বিশীর্ণ ওভূপৃষ্ঠে নিপতিত হইল । এই- 
রূপে মহাত্মা মহেশ্বরের কোপে কন্দর্প অনঙ্গ 
হইয়াছেন। 

রঘুনাথ ! সেই অবধি কাম অনঙ্গ নামে 
বিখ্যাত হুইয়াছেন। এই স্থানে তাহার অঙ্গ- 
নাশ হেতু এই দেশও অনঙ্গ দেশ নামে পরি- 
চিত হইয়াছে, এবং এই আশ্রীমও অনঙ্গা শ্রম 
বলিয়া-কথিত হইয়া থাকে। 

ফলত ইহা সেই দেবদেব স্থাণুরস্থপবিত্র 
আশ্রম; ইহা! তীহারই পবিত্র আয়তন । এই 
পরমধিগণও শঙ্করোপাঁসক। ইহীরা সকলেই 
তপঃপরায়ণ, প্রাচীন, ক্রক্ষাবাঁদী এবং তপ£- 


্‌ প্রভাবে পাপন্পর্শ-পরিশূন্ত। ইহ্ারা'নিয়ত ই 


স্থানে বাস করিয়া খাকেন। রাম ! এই পবিত্র | 








1 ও লক্ষ্মণকে লইয়া নদীতীরে গমম করি-' 


রী 


শা প্পপীশাীীেশশপীপপাীশিদিশীটিশাীিশিপপাপী পাশপাশি 
পপি পাটি) 


ৰ্‌্ 








 স্বামাযণ। 


রা 





আমরা অতিবাহিত করিব। কল্য নদী পার 
হওয়। যাইবে। এক্ষণে আইস, আমরা ভাগী- 
রথীতে স্নান পূর্ববক শুচি হইয়া হুসমাহিত 
হৃদয়ে ভগবান স্থাগুর আশ্রমে গমন করি। 
অদ্য এই আশ্রমে বাস করাই আমাদের 
শ্রে়। এখানে আমরা পরম স্থখে রি 
যাপন করিতে পারিব। 

তপোধন কৌশিক, রামের সহিত এই 
রূপ কথোপকথন করিতেছেন, এমত সময় 
আশ্রম-স্থিত যুনিগণ তপোবলোম্মীলিত হ্বদীর্ঘ 
জ্ঞাননেত্র দ্বারা ততসমুদায় পরিজ্ঞাত হইয়! 
প্রন্বউ-হৃদয় হইলেন, এবং যখাবিধানে পাদ্য 
অর্ধ্য প্রদান পূর্বক মহধি-কৌশিককে লইয়া 
গেলেন ; এবং রাঁম ও লক্ষমণকেও আমন্ত্রণ 
পূর্বক যথাবিধানে অতিথি-সৎকার করি- 
লেন। যহাঁত্স! বিশ্বামিত্র রাম ও লক্ষণ, খষি- 
গণ কর্তৃক এইরূপে সসৎকৃত হইয়া মনো" 
রঞ্জন কথোঁপকথনে রত থাকিয়! সে রাত্রি 
সেই অনঙ্গাশ্রমেই সুখে যাপন করিলেন। 


পপ 


সন্তবিংশ সর্গ। 


মি 
তাড়কা-বন দর্শন। 
অনম্তর রজনী প্রভাতা হইলে যখন তষ- 


স্তোম বিদুরিত হইল, তখন মহর্ষি বিশ্বামিত্র 
প্রাতঃকৃত্য সমাধান পূর্বক খক্র-তাঁপন রাম 


লেন। দিবাকর-সদৃশ-তেজঃ-সম্পন্ন তত্রত্য 
মহাত্মা মহর্ধিগণ, উত্তম নৌকা আনাইয়া 


বিশ্বামিত্রকে কহিলেন, মহর্ষে! আপনি এই 
দুই রাজপুত্রের সহিত এই নৌকাতে আরো- 
হণ পূর্বক নির্ধ্বিস্কে গমন করুন, কালাত্যয় 
করিবার আবশ্যক নাই । বিশ্বামিত্র “তথাস্ত+ 
বলিয়। সেই খধিগণের সহিত সাদর সম্ভীষণ 
পুর্ববক স্বৃপবিত্রা নির্মল-সলিল। শ্রোতস্বতী 
সরযু্ অমুত্বীর্ণ হইবার অভিপ্রায়ে নৌকা- 
রোহণ করিলেন; নাবিকগণও নৌকা ছাড়িয়া 
দিল। 

রামচন্দ্র নদীর মধ্যস্থলে গমন করিয়া 
মহর্ষিকে জিজ্ঞাসা করিলেন, তপোধন ! 
এই মহান শব্দ কিসের ?--ইহ! যেন বারি 
ভেদ করিয়াই সমুখিত হইতেছে। 


* মহষি বিশবঘিত্র, রাম লক্ষণ গমভিব্যাহারে গঙ্গ। ও সরধুর সঙ্গম- 
স্থল পার হইয়াছিলেন; স্তরাং, তাহার! সরযূ পার হইয়াছিলেন, 
এ কথা বলিলেও হয়, অথব। গঙ্গ! পার হইয়াছিলেন, বলিলেও চলে। 
পাশ্চাত্য রামায়ণে গঙ্গা পার হইয়।ছিলেন বলিয়। লিখিত আছে; পরন্ 
আমাদের অবলম্ষিত রামায়ণের মূলে সরযু পার হওয়ার কথা লিখিত 
থাকাতে, অনুবাদেও আমরা সরযূ গার হওয়ার কথাই লিখিলাদ। 
মহামুভষ গোরেসিয়ো। ্বীয় ইটালি-অন্ুবাদেও সরমূ পায়ের কথা 
লিখিয়াছেন। গোরেসিযোর মুক্রিত রামায়ণের ও তথকৃত্ধ ইটালি-অস্ু- 
বাদের সমালোচনা উপলক্ষে, কলিকাতা রিবিউ (08128 [গাও 
নামক ক্ুপ্রসিদ্ধ সমালোচন-পুস্তকে, তাহার ভূয়সী প্রশংসার পর, 
এক স্থলে লিখিত আছে :--- র্‌ ] 

00175810520 005 চ08)900 9118 1160 ৪0 9ত০১ ৮ 86০০০] 
81770 ৮0৪৮ ৮০৩৮ গজ 855 008 [00৫ 000067 চা05 ০1 ৮৪০ 
বিগ]: 8৪ সও 106 মং 098৪, ঠ৮ভ] ০088৫ 606 0180898) ৪0৫ 
10500900687 00৭ £070955,04 ট৩৩) 2 80৩ ৫8850৮01805 
০ 810914 





02108446 2691০৮,--501, অহা 7886 116. 


অর্থাৎ 'গোরেপিয়ো, তাহার অনুবাদে, তাহারা [ধিশ্বামিজ্ প্রভৃতি) 
সরু পার হইয়াছিলেন, অনুমান করিয়া ভ্রমে পতিত হইয়াছেন। 
বাস্তবিক তাহারা সরযু পার হয়েন নাই, গঙ্গা পার হইয়াছিযোন।” 

এন্থলে নুবিচক্ষণ পাঠকবর্গ' দেখিবেন, গোরেসিয়ো ভ্রমে পতিত |. 


| হয়েন নাই, প্রত্যুত মমালোটিকই জমে পতিত হইয়াছেন! - : * 





পিসি 
175 











975 
(বালকাণত। : 


দই 





কৌতুহল-পরতন্ত্র হইয়া এই কথা জিজ্ঞাসা 
করিলে, ভগবান কৌশিক সেই শব্দেয় কারণ 
বিস্তারিত রূপে কহিতে লাগিলেন। 

রাম! পূর্ববকালে ব্রা সঙ্কল্প ঘ্বারা কৈলাস- 
পর্ববত-শিখরে একটি সরোবর নিশ্মীণ করিয়া- 
ছিলেন। সেই সরোবর ব্রঙ্গার মানস দ্বারা 
বিনির্দিত হইয়াছিল বলিয়া, মানন সরোবর 
নামে বিখ্যাতি হইয়াছে । সেই মানস নামক 
ব্রহ্ম-সরোবর হইতে সমুৎপন্ন যে পুণ্য- 
সলিল! স্বশোভনা নদী অযোধ্যাভিযুখে ধাব- 
মান! হইয়া আসিতেছে, সরোবর হইতে সম্ভৃত 
বলিয়া তাহার নাম সরযূ। এই স্থানে সেই 


সরঘূ, জান্ুবীর সহিত মিলিত হওয়াতে 


বারি-সংঘর্ষ-জনিত ঈদৃশে তুমুল কলকল-ধ্বনি 
শ্রুত হইতেছে। এক্ষণে তোমরা চিনির 
প্রণাম কর। 

অন্তর রায ও লক্ষণ, গঙ্গ। ও সরযূ 
উভয় নদীকে নমস্কার করিলেন। পরে 
ত্বাহারা সরযু-সঙ্গতা ভাগীরতীর দক্ষিণ তীরে 
উত্তীর্ণ হইলেন এবং মেই' উপকূল আশ্রয় 
করিয়াই ধীরে ধীরে গমন করিতে লাগি- 
লেন।' শত্র-তাপন রাম ও লক্ষ্মণ, কিয়দ্‌- 
দূর গমন করিয়া একটি তয়ঙ্কর বন দেখিতে 
পাইলেন, এবং পুনর্ধবার মহর্ষিকে কিজ্ঞাসা 
করিলেন, তপোধন! সম্মুখে যে এ একটি 
ভীষণ নিবিড় অরণ্য দৃষ্ট হইতেছে, উহ 
কোন্‌ বন? উহা মেঘ-সদৃশ ঘোর ও হুর্গম। 
উহার চতুর্দিকে শকুন প্রসৃতি পক্ষিগণ দারুণ 
রবে, বিচরণ করিতেছে; উহ্থার মধ্যে.সিংহ, 
| ব্যাক বরাহ, খক্ষ, গার, কুঙ্জর প্রভৃতি 


নানাবিধ বন্তজস্তগণ পরমানদ্দে রিহার করিয়া 
বেড়াইতেছে ; বহুবিধ হিংআ শ্বাপদসমূ 
ঘোরতর শব্দ করিতেছে ) বিল্লিকা-রষে চত্ক- 
দিক অনুনাদিত হইতেছে। 

এই অরণ্য-মধ্যে ধবল, শাল, কুটজ, 
পটল, বিল্ব, তিন্দুক (গাব) প্রভৃতি বহুবিধ 
তরুরাঁজি বিরাজিত হইতেছে । মধ্যে মধ্যে | 
খদির, মদন, গোক্ষুর ও বদর প্রভৃতি কণ্টক 
বক্ষে আকীর্ণ রহিয়াছে। ইহা কোন্‌ বন ও 
কাহার বন? 

ভগবাম মহ কৌশিক, রাম ও লক্ষণের 
মুখে ঈদৃশশ্রশ্নগর্ড বাক্য শ্রবণ করিয়া, শ্রবণ 
কর+ এই বলিয়৷ আমন্ত্রণ পূর্ব্বক কহিলেন, 
রাম! পূর্ববকালে এই.শ্থানে মলজ ও করষ 
নামে মহাসম্পৎ-সম্পঙ্গ দেব-নির্মাণ-নির্ষিত 
শোভাশালী হ্থরম্য ছুইটি জনপদ ছিল। ভগ- 
বান সহত্রাক্ষ, ক্রোধবশত মথা নমুচিকে নিহত 
করিয়া মিত্র-দ্রোহিতনিবন্ধন মল অর্থাৎ 
পাপে লিপ্ত হইলেন। তৎকালে দেবগণ ও 
খধিগণ এই হ্ছানে, মলাপনোদন-পুণ্য-সলিল- 
পূর্ণ কলস দ্বার! দেবরাজকে স্নান করাইয়া” 
ছিলেন। দেবরাজও এই স্থানে মিত্র-আ্রোছ' 
জনিত গল (পাপ) ও করূষ (বলুষত1) পরি- 
ত্যাগ পূর্বক যার পর" নাই আনন্দ লাভ 
করিলেন । 

পরে শত্র-সংহারী দেবরাজ যখন ন নির্শল 
ও নি্ষরূষ হইয়া শুচি হইলেন, তখন তিনি 


“স্প্রীত হৃদয়ে এই দেশের প্রতি ঘর প্রদ্মান 


করিলেন যে, এই জ্ছ্ানে দুইটি সম্দ্ধিশালী | 


জনপদ হইবে -যেই ছুই জনপদ,-আমার 








৮০ 





যাতে মলজ এবং করষ নামে বিখ্যাত হইয়া 
উঠিবে। ূ 
অনন্তর দেবগণ, দেবরাজের মুখে এই 
দেশের তাদৃশ নামকরণ শ্রবণ করিয়া 
“তথাস্তঃ বলিয়! অনুমোদন করিলেন । দেব- 
রাজের সেই বর-প্রভাঁবে এই ছুই জনপদ 
মলজ ও করষ নামে বিখ্যাত, অতুল-এইব্ধ্য- 
সম্পন্ন ও সর্বদাই আনন্দ-কোলাহল-পূর্ণ 
হইয়া! উঠিল। 
এইরূপে বহুকাল অতীত হইলে কাম- 
রূপিণী মহাবলা স্থদারুণ! যক্ষিণী তাড়কা, 
সেই ছুই জনপদ উৎসন্ন-প্রায় করিয়াছে । এই 
দুষ্ট স্ত্রী সহত্র মাতঙ্গের বল ধারণ করে। 
মহেক্দ্-সদৃশ-পরাক্রম-শালী রাক্ষন মারীচ, 
ইহার গর্ভে জম্ম পরিগ্রহ করিয়াছে। দৈত্য- 
পতি স্থন্দ ইহার পতি ছিল। 

, এই স্থান হইতে ছয় ক্রোশ পথ দূরে 
সেই ছুষ্টা যক্ষি্ী, মনুষ্যের গমনাগমন-পথ 
আক্রমণ ও রোধ করিয়া অদ্বাপি বাস করি- 
তেছে। এক্ষণে তাড়কাবাসাভিমুখে গমন 
করাই আমাদের কর্তব্য। আমার নিয়োগ 
অনুসারে তুমি নিজ ভূজ বলে সেই ছুশ্চারিণীকে 
বিনাশ করিয়া এই 'প্রদেশ নিষ্ষণ্টক কর। 
ঘোররূপা। অনার্য্যা ষক্ষিণী কর্তৃক উৎসাদিত 
হইয়াই এই প্রদেশ অধুম! ঈদৃশ অরণ্যময় 
হইয়াছে; এখানে কোন ব্যক্তিই আগমন 
করিতে সমর্থ হয় না। 

যক্ষতনয়।' তাড়ক যেরূপে মলজ ও 
রুরূষ নামক জনপদ উৎসম্ন করিয়াছে ও. 


রামায়ণ । 


অঙ্গজাত মল ও করষ দ্বারা সংস্ষট হও- । অদ্যাপি করিতেছে, যে কারণে এই গ্থানে 


তপোনিধান! লোক-মুখে শুনিয়াছি যে, 




























রে 


নিবিড় অরণ্য হইয়াছে, তৎসমুদায় যথাযথ 
রূপে তোমার নিকট কহিলাম। 





অফ্টাবিংশ মর্থ। 





তাড়কার উৎপত্তি-কথন। 


অনন্তর রামচন্দ্র, অপ্রমেয়-প্রভাব-সম্পন্ন 
মহধির মুখে তাদৃশ অদ্ভূত বাক্য শ্রবণ পূর্ব্বক 
সংশয়ারূঢ় হইয়। পুনর্ববার জিজ্ঞাসা করিলেন, 


যক্ষগণ হীনবল ও খন্স-বীর্ধ্য ; পরস্ত এই 
যক্ষিণী অবলা হুইয়াও কিরূপে সহত্র মাঁত- 
ঙ্গের ম্যায় বলশালিনী হইয়া! উঠিল ? বিশ্বা- 
মিত্র এই বাক্য শ্রবণ করিয়! পুনর্ববার কহি- 
লেন, রাম! এই বক্ষিণী অবল! হইয়াও যে 
রূপে সহত্র মাতঙ্গের বল ধারণ করিতেছে, 
তাহার বিবরণ বলিতেছি, শ্রবণ কর,। 
পুর্ববকালে স্থকেতু নামে স্ৃবিখ্যাত এক 
মহাযক্ষ ছিলেন। তাহার সম্ভান-সম্ভতি 'কিছুই 
ছিল না। তিনি পুত্রকামনায় ছুশ্চর মহা- 
তপস্যার অনুষ্ঠানে প্রবৃত্ত হইলেন। পরে 
হিরণ্যগর্ভ তাহার তপস্যায় পরিতুষ্ট হইয়! 
ত্বয়ংতীহার সমক্ষে আগমন করিলেন। তিনি 
যক্কের প্রার্থনানুরূপ বলশালী পুত্র না! দিয়া 
এইরূপ বর প্রদান করিলেন যে, তুমি সহজ 
মত্ত-মাতঙ্গের ন্যায় বলশালিনী রমণী-রদ্বৃতা। | 
তাড়কানান্মী একটি কুন্যা লাভ করিবে। 


বালকাণ্ড। 


অনস্তর তাড়কা জন্মগ্রহণ পূর্বক চন্ত্র- 
কলার ন্যায় দিনে দিনে পরিবর্ধমান! হইয়া 
ক্রমে নিরূপম-রূপবরতী যুবতী ও সর্বাঙ্গ- 
হন্দরী হইয়া! উঠিল; তখন শ্বকেতু, ধদ্ধু-তনয় 
স্থন্দের সহিত তাহার বিবাহ 'দিলেন। কিছু 
কাল অতীত হইলে যক্ষিণী তাড়ক!, মারীচ 
নামে বিখ্যাত মহাবল-পরাক্রাস্ত এক পুত্র 
গ্রদব করিল। এই মারীচ পশ্চাৎ শাপগ্রস্ত 
হইয়া রাক্ষস-ভাবাপক্ন হইয়াছে ।, 

মহর্ষি অগন্ত্যের শাপে দৈত্যপতি হন্দ 
নিহত হইলে, যক্ষ-তনয়া তাড়কা, বৈর-নির্যা- 
তনের নিমিত্ত পুত্রকে সমভিব্যাহারে লইয়া 


অগন্ত্যকে সংহার করিতে উদ্যত! হইয়াছিল। 


তাহাতে অগস্ত্য যার পুর নাই কুপিত হইয়া! 
মারীচকে কহিলেন, তুমি রাক্ষম-ভাবাপন্ন 
হও। পরে তিনি তাড়কাকেও শাপ প্রদান 
করিলেন যে, ছুষ্ট-যক্ষিণি! ভুমি এই অপরূপ 
রূপ পরিত্যাগ পূর্বক বিরুতাকারা বিকৃত- 
বদনা! ঘোররূপা। নরমাঁংস-লোলুপা রাক্ষসী 
হও। রায়! সেই ছুউ-বক্ষিণী তাড়কা, অগস্ত্য- 
শাপ-প্রভাবে এক্ষণে রাক্ষপী রূপে পরিণতা 
হইয়াছে। পূর্ব্ধে এই স্থানে মহর্ষি অগন্তোের 
আশ্রম ছিল বলিয়া, বৈর-নির্ধাতন মানলে 
| তাড়কা এই দেশ উৎসম্ন করিতেছে। 
রুমন! এক্ষণে ভূমি গো'্রাঙ্গাণের 
হিত-সাধনের উদ্দেশে অলোক-সাঁমান্য-পরা- 
ক্রম-সম্পন্না পরম-দারুণ। ছূর্ৃত্তা যক্ষিবীকে 


বিমাশ কর। রাম! এই দারুধ-প্রকৃতি যক্ষিণী । 


বীর্ধ্যমদে উন্মত্ত! ও অতীব দুরধর্ধা | একমান্র 
ৃ 882853855 


৮১ 


ব্যক্তিই উহাকে বিনাশ করিতে সমর্থ হইবে 
না। এক্ষণে তুমি স্ত্রীবধ বিধয়ে কিছুমাত্র ঘৃণ! 
করিও না) কারণ, গ্রজীগণের হিত-সাঁধন 
করাই রাজকুমারদিগের নিয়ত কর্তব্য কর্ধা। 
নৃশংস কার্ধ্যই হউক, বা অনৃশংস কার্ধ্যই 
হউক, পুণ্য কর্ম ই হউক ধা পাপ কর্ম ই হউক, 
প্রজ্জা-রক্ষার নিমিত্ত রাজগণকে সকল কর্ম্মই 
করিতে হইবে, ন্দেহ নাই। ধীহারা রাজ- 
বংশে জন্ম পরিগ্রহ করিয়াছেন, তাহাদিগের 
ইহাই সনাতন ধর্ম । রঘুনাথ ! অধর্ধা-শঙ্কা 
পরিত্যাগ.কর ; পাগীয়সী রাক্ষপীকে বিনাশ 
কর; প্রঞ্জদিগের হিত-সাধন-রূপ রমা: 
টানে প্রবৃত্ত হগ। 

আমরা শুনিয়াছি, পূর্বকালে দীর্ঘজিন্বা 
নামে বিখ্যাতা বিরোচন-তনয়া! কামরূপিণী 
এক রাক্ষমী ছিল। এই রাঁক্ষসী যখন,কালানল- 
সদৃশবিকৃতাকার ভীষণ প্রকাণ্ড বদন খ্যাধান 
পূর্ববক সমুদায় পৃথিবী গ্রাস করিতে উদ্যত 
হইল, তখন দেবরাজ তাহাকে তৎস্ষণাৎ 
শমন-সদনের অতিথি করিলেন । রাম! পূর্বব- 
কালে পুরন্দর-সদৃশ-পরাক্রম-শালিনী শুক্র- 
জননী পতি-পরায়ণ! ভূৃগুপত্রীট যখন ইন্দপুয়ী 
অমরারিতী অধিকার করিতে উদ্যতা হয়েন, 
তখন বিষ্ট তাহাকেও সংহার করিয়াছিলেন। 
পুরুষৌতম! এইরূপ, পূর্ববকালে, ধর্ম-পরায়ণ 
অগ্যান্ত রাজগণও অধর্শা-চারিণী নারীদিগকে 


ংহার করিয়াছেন) অতএব রাজকুমার ! | | 


আমি তোমাকে অনুমতি করিতেছি,তুমি ঘুণা 
পরিত্যাগ পূর্বক এই তাড়কাকে বধ কর। 


পা 








৮২ 


রাষায়ণ। 





উনত্রিংশ সর্গ। 


তাড়কা বধ। 


রাজকুমার রামচন্দ্র, শুভানুধ্যায়ী মহর্ষির 
তাঁদুশউৎসাহজনক বাক্য শ্রবণ করিয়া, কৃতা- 
গ্লীলিপুটে কহিলেন, তপোধন ! আমার প্রিতা 
মাতা আমাকে আজ্ঞ! করিয়াছেন যে, বিশ্বা- 
মিত্র যেরূপ আদেশ করিবেন, তুমি তৎক্ষণাৎ 
তাহা সম্পাদন করিবে। এক্ষণে আমি 
পিতার আদেশ প্রতিপালনের নিমিত্ত এবং 
পিতৃবাক্যের গৌরব রক্ষার ' নিমিত্ত ছুষ- 
চারিণী তাঁড়কাকে সংহার করিতে পরাজূখ 
হইব ন1। 

অযোধ্যা নগরীতে বশিষ্ঠ প্রভৃতি সমুদায় 
গুরুজন-সমক্ষে,মহাত্স! পিতা দশরথ, আমাকে 
বার বার বলিয়া দিয়াছেন যে, তুমি কোঁন 
ক্রমেই মহর্ধির বাক্যে অঅনোযোগ করিও 
না; অতএব আমি পিতার উপদেশ, এবং 
ভবাদৃশ ব্রহ্মবাদী মহর্ষির আদেশ অনুসারে 
তাড়কা বধ করিতে বদ্ধ-পরিকর হইলাম। 
আমি গোংব্রান্ধণের এবং এই দেশের হিত- 
সাধনের নিমিত্ত অকুঠিত-ৃদয়ে আগ্ীনকার 
বাক্যাপ্মুযায়ী কার্ধ্য করিব, সন্দেহ নাই। 

রাম এইরূপ বলিয়া» শাসনে জ্যারোপণ 
পূর্ধবক তাহ! উদ্যত করিয়া, তীব্র জ্যাশব্ৰ 
করিলেন। সেই টঙ্কারধ্বনিতে দশদিক প্রতি- 


তাড়কাও জ্যাশব্দ শ্রবণে প্রতিবোধিতা, চম 
কিত। ও সসম্ত্রম৷ হইয়! উঠিল। 

অনস্তর সেই ভীমনাদ শ্রবণ মাত্র ক্রোধে 
অভিভূতা বিকৃত-বদনা বিকৃতাকার৷ রাক্ষসী 
তাড়কা', ভীষণ শব্দ করিতে করিতে, যে স্থানে 
শব্দ হইয়াছিল, তদভিমুখে ধাবমান হইল। 
রাম,বিকৃতরূপ। বিকট-বদনা প্রকাণ্ড-পরিমাণ! 
ঘোঁরদর্শন! তাড়কাকে আগমন করিতে দেখিয়া 
লক্ষমণকে কহিলেন, লক্ষণ ! দেখ, এই রাক্ষ- 
সীর বদন কীদৃশ প্রকাড দারুণ বিকৃত ও ভয়াঁ- 
বহ। বিশেষত রোষাবেশ বশত ইহার রূপ 
অতীব ভয়াবহ হইয়াছে। ইহাকে দেখিলে 
ভীরু ব্যক্তিদিগের কথা দূরে থাকুক, সাহুণী 
ব্যক্তিদিগেরও হৃদয়, বিদীর্ণ হইয়া! ষায়। 
দেখ, আমি, এই মায়াবিনী বলবতী ছুদ্ধর্যা 
রাক্ষমীর কর্ণ ও নাসিকাগ্র, ছেদন করিয়! 
দিই; তাহা হইলেই এই পাপীয়সী এস্থান 
পরিত্যাগ পূর্বক পলায়ন করিবে । স্ত্রীজাতি 
অবধ্য) স্ত্রীস্বভাবই ইহার জীবন রক্ষা! করি- 
তেছে। ইহাকে এককালে সংহার করিতে 
আমার প্রবৃত্তি হইতেছে ন। আমি বিবেচন! 
করিতেছি, ইহার হস্ত-পদ-চ্ছেদন দ্বারা'ইহার 
পরাভিভব-দামর্ঘ্য ও সর্ধবত্র গমনাগমন-শক্তি 
লোপ কর! বর্তব্য। 

রামচন্দ্র এইরূপ বলিতেছেন, ঈদৃশ সময়ে 
ক্রোধে অধীরা রাক্ষসী তাড়কা, ভীষণ তর্জন 
গজ্জন করিতে করিতে বাহু উদ্যত করিয়া 


ধ্বনিত হইয়া উঠিল। ভাঁড়কা-বন-বাসী স্বগ-" রামের অভিমুখে ধাবমান! হইল। মহর্ষি বিশ্ব- 
গণ তাদৃশ শব. শ্রুধণ করিবামাত্র ভয়-বিহ্বল | মিত্র হস্কার দ্বারা তাহাকে ভরননা করিয়। 
হইয়া ইতস্তত ধাবমান হইতে লাগিল। | রাম ও লক্ষাণকে আশীর্বাদ পূর্বক কহিলেন, 




















বালকাও। 


৮৩ 





তোমাদের মঙ্গল হউক)--তোমরা! বিজয়ী 
হও। 

অনন্তর তাঁড়কা, ঘোরতর ধুলিপটল উদ্ধৃত 
করিয়া সেই রজোরূপ ঘন ঘন-ঘটায় রাম ও 
লক্ষমণকে বিমোহিত করিয়া ফেলিল। পরে 
সে আস্রিক মায়া অবলম্বন পূর্বক রাম ও 
লক্ষণের উপর অবিরল ধারায় শিলা বৃষ্টি 
করিতে আরম্ভ করিল। তাহাতে রামচন্দ্র 
কুপিত হইরা শর-নিকর বর্ষণ দ্বারা তাহার 
তাঁদৃশ ঘোরতর শিলা বৃষ্টি নিবারণ করিলেন। 
তখন রাক্ষমী বাহুঘয় উদ্যত করিয়৷ তাহার 
প্রতি ধাবমান। হইল। রাম নিশিত শরদ্ার! 


তাহার ভূজযুগল ছেদন করিয়া ফেলিলেন। . 


রাক্ষদী তাড়কা, ছিন্ন-বান্ছি হইয়াও রামের 
সম্মুখে তর্তদন গজ্জরন করিতে লাঁগিল। তদ্‌- 
দর্শনে হ্মিত্রাতনয় লক্ষণ ক্রোধ-সংবরণ 
করিতে ন! পারিয়৷ তাহীর কর্ণ ও নাসিকাগ্র 
ছেদন করিয়! দ্রিলেন। রাক্ষসী অভিলাষানু- 
ন্ধপ রূপ ধারণ করিতে পারিত, '্ৃতরাং সে 
নিজ মায়াবলে বহুবিধ রূপ ধারণ পূর্ববক 
রাম ও লক্ষণকে বিমোহিত করিয়৷ ফেলিল। 
এবং পরক্ষণেই অন্তহিত1 হুইয়া তাহাদের 
উপর ঘোরতর প্রস্তর বর্ষণ পুরঃসর ভীষণ 
ভাবে ভ্রমণ করিতে লাগিল। 

“অনন্তর শ্রীমান গাধিনদ্দন যখন দেখি- 
'লেন যে, রাক্ষমী শিলাবর্ষণ দ্বারা রাম ও 
লক্ষষণকে সর্ববতোভাবে সমাচ্ছন্ন করিতেছে, 
তখন তিনি কহিলেন, রাম! তুমি অবলা 
বলিয়া ভ্্রীবধে ঘ্বণা করিও না; এই যক্ষিদী 

ছুশ্চারিণী, রি পাগীয়নী সর্বদাই আমাদের 


যজ্ঞের বিক্ব করিয়া! থাকে। অতঃপর এই 
নিশাচরী মায়াবলে ক্রমশই আপনাকে 
পরিবর্ধিত করিবে। সায়ংকাল হইবার আর 
অধিক বিলম্ব নাই।" সাঁয়ংকাল উপস্থিত 
হইলে নিশাচরগণ অত্যন্ত ছুর্ঘর্ষ হইয়! থাকে। 
অতএব তুমি অবিলদ্ষেই ইহাকে বিনাশ 
করু। 

রামচন্দ্র বিশ্বামিত্রের ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া শব্দ-বেধ-সামর্ধয প্রদর্শন পূর্ববক শিলা- 
বর্ষণ-কারিণী যক্ষিণীকে শর-বর্ধণ দ্বারা অবরোধ 
করিলেন। মায়াবিনী বলবতী যক্ষিণী শর- 
জালে অবরুদ্ধ হইয়া চীৎকার করিতে 
করিতে রাম ও লক্ষমণের প্রতিই ধাঁবমানা 
হইল। ্‌ 

মহামেঘ-সদৃশী দারুণ! বিকৃতাকারা 
তাড়কা, তাহাদিগকে সংহাঁর করিবার অভি- 
লাঁষে অশনীর ন্যায় বেগে আগমন করিতেছে 
দেখিয়া, দাশরথি, অর্দচন্দ্রাকার নিশিত শায়ক 
দ্বারা তাহার বক্ষঃস্থল বিদ্ধ করিলেন। রাক্ষসী, 
সেই বজ্রসদ্বশ স্থৃতীক্ষ শরে বিদীর্ঘ-দয়া 
হুইয়৷ ততক্ষণাঁৎ রুধির বমন করিতে করিতে 
তৃপৃষ্ঠে নিপতিতা হইয়া প্রাঞ্যাগ করিল। 

মৈবরাজ ইন্্র,তাড়কাকে নিহত ও ভূতলে 
নিপতিত দেখিয়া রামঙ্তন্দ্রকে ভুয়োডুয় সাধু- 
বাদ প্রদান করিতে লাগিলেন ; দেবগ্নণও |" 

ংসা করিতে ক্রুটি করিলেন না । পরে 
সমস্ত দেবগণ ও দেবরাজ যাঁর পর নাই প্রীত 
হইয়া আকাশ-পথে অবস্থান পূর্বক মহর্ষি 
বিশ্বামিত্বকে কহিলেন, মহর্ষে কৌশিক. ই 
দেখ দেবরাজ ও দেবগণ,-..আমর! সকলেই, 











৮৪ 





অসীম-তেজঃ-সম্পন্ন রামচন্দ্রের ঈদৃশ অনন্য- 
সামান্য বীর-পুরুষোচিত কার্যে পরম পরি- 
তুষ্ট হইয়াছি। তোমার মঙ্গল হউক । এক্ষণে 
আমাদের নিয়োগ অনুসারে তোমাকে রামের 
প্রতি স্নেহ ও অনুগ্রহ প্রদর্শন করিতে হইবে । 
তুমি আপনার তপোবল ও যোগবলে ইহার 
প্রভাব পরিবর্ধিত কর। প্রজাপতি কৃশাশের 
আত্মজ অব্যর্থপরাক্রম যে সমুদায় দিব্য অস্ত্র 
তোমার নিকট আছে এবং তোমার তপো- 
বলে পরিপুষ্ট ও পরিবর্ধিত হইয়াছে, তৎ- 
সমুদায় তুমি রামচন্দ্রকে প্রদান কর। দশরথ- 
নন্দন রাম তোমার অনুগত উপযুক্ত শিষ্য ও 
দিব্য অস্ত্র লাভের যোগ্যপাত্র। বিশ্বেষত 
এই রাজকুমার কর্তৃক আমাদের গুরুতর 
কাধ্য সংসাধিত হইবে | 
দেবগণ বিশ্বামিত্রকে এই কথ! বলিয়! 
যথাস্থানে গমন করিলেন। সায়ংকালও উপ- 
স্থিত হইল। ভগবান বিশ্বামিত্র, তাড়কা- 
বধে পরিতুষ্ট হইয়। রামের মন্তকান্মাণ পূর্বক 
কহিলেন, রাঁম! অদ্য এই স্থানেই রজনী যাপন 
করা যাঁউক। রাত্রি প্রভাত হইলেই আমার 
সেই সিদ্ধাঞ্রম্ে গমন করা যাইবে ।- দশরথ- 
তনয় অভিরাম রাম, বিশ্বামিত্রের তাদৃশ্‌ খাক্য 
অবণে পরম আনন্দিত হইয়া সেই রাব্রি 


সেই তাড়কা-বনেই পরম স্থথে উিতিবাহিত ৰ 


করিলেন। . 

অন্তর সেই বন সেই দিবস অবধি 
নিরুপদ্রব হুইয়া পূর্বববৎ রমণীয়তর রূপ ধারণ 
করিল, এবং কুবেরের চৈত্ররথ কাননের ন্যায় 
অপূর্ধ্ব শোভা বিস্তার করিতে লাগিল। 


রাম, ষক্ষিণী তাড়কাঞ্চে নিহত. করিয়া 
ম্বরগণ ও সিদ্ধগণের নিকট প্রশংসা লাভ 
পুর্ধবক মহর্ষি কৌশিকের সহিত সেই অরণ্যে 
যামিনী যাপন করিয়া, প্রতাষে জাগরিত 
হইলেন। 


পপ সত 


ত্রিংশ সর্থ। 


১ 
দিব্যান্ত্র-প্রদান। 


অনন্তর বিভাবরী প্রভাতা হইলে মহর্ষি 
বিশ্বামিত্র, রামচন্দ্রকে আহ্বান পূর্বক সহাদ্য 
মুখে দুমধুর স্বরে কহিলেন, রাম! তুমি যে 
কার্য করিয়াছ, তাহাতে আমি তোমার উপর 
যার পর নাই পরিতুষ্ট হইয়াছি। এক্ষণে 
আমি অ্রীতি-দান শ্বরূপ সমুদায় দিব্য অন্তর 
তোমাকে প্রদান করিষ। কাকুৎস্থ'! ভূমগুল- 
মধ্যে একমাত্র আমিই সেই সমুদায় অস্ত্র 
প্রয়োগ করিতে সমর্ঘ। আমার বিষেচনায় 
তুমি সেই সমুদয় দিব্য অস্ত্র গ্রহণের উপ 
যুক্ত পাত্র। এই অস্ত্রবলে তুমি দেবগণ, অস্থ্র- 
গণ, গন্ধর্বগণ ও নাগগণকে, এবং ভূমগুলম্ছ 
যেকোন শক্রকে অবলীলাক্রমে সংগ্রামে 
বশ্ীকৃত ও পরাজিত করিতে সমর্থ হইবে ।. 

রাম! প্রথমত তোমাকে ্রন্ধান্ত্র নামক 
দিব্য অস্ত্র প্রদান করিতেছি ; যদি ভ্রিলোকগ্থ 
সমস্ত লোক একত্র হয়, তথাপি এই অস্ত্রের 
নিকট কেহই পরিজ্রাণ পাইতে পারিবে না। |. 
তৎপরে তোমাকে এই দণ্ড অস্ত্র নামক সর্ধদ- | 
সংহাঁরক দিব্য অস্ত্র প্রদান ক্পিতেছি ; রাম! |. 











এই পগ্য্্রবলে শক্জ্রগণের মধ্যে কেহই 


তোমাকে পরাঁভব করিতে সমর্থ হইবে না। | 


] মহাবাছো! এই তোমাকে কালাস্তক'সদৃশ 
ধর্্াস্ত্র প্রদান করিতেছি । পরে তোমাকে 


[সকলের অসহ্য কালাস্ত্র প্রধান করি) এই | 


অস্ত্র মহাকালের অতীব প্রিয় । তৎ্পরে 
আমি তোমাকে দিব্য বিষুঃচক্র, দারুণ ইন 
চক্র, ছুর্ঘর্ষ বন অস্ত্র, মাহেশ্বর শূল, ব্রহ্মশিরে! 
নামক অন্তর, দারুণ এধীক অস্ত্র, এবং দীপ্য- 
মান শঙ্করাস্ত্র প্রদান'করিতেছি, গ্রহণ কর। 


রামচন্দ্র! আমি তোমাকে এই গদাদয়, 


[ প্রদান করিতেছি, গ্রহণ কর। এই অসামান্য 


গদা, শক্রগণের. অতীব ভয়াবহ | এই শা. 


দ্ধয়ের মধ্যে একটির নাম কৌযোদকী, এক- 
টির নাম লোহিতা মুখী । ধপ্মপাশ নামক অস্ত্র 
কালপাশ. নামক ছূর্জয় আস্ত, পরম অদ্ভুত 
বারুণ পাশ, শুক্ধ ও আর্ছ মামক অশলিছয়, 
|| পৈনাক নামক শৈৈ আন্ত, নারায়ণ অন্তর, চূ্বব- 
|. যহ আগ্নেয় অস্ত্র, বায়ব্য অস্ত্র, প্রমর্দন নামক 
ৃ | অস্ত্র, প্রমখন নামক অস্ত্র, অরিবিদারণ মামক 

| অন্তর, হয়শিরো-নাঁমক অস্ত্র, অজেয় কুটান্তর 
] | অমোঘ! ও বিজয়! নামে শর্তি-ছয়, কাল- 
মুষল নামর অস্ত্র, কঙ্কাল নামক অস্ত্র; কিস্কিণী 
[| নামক অস্ত্র, প্রস্বাপন নামক অস্ত্র, প্রশমন 
| | নামক, অন্তর, স্তত্তন নামক অস্ত্র, বর্ষণ নামক 
| | অন্ত শোষণ নামক অন্ত, অরিনিক্কস্তন নাক 
| | অস্ত্র, মদন নামক 3৪ উম্মাদম নামক কনার্প, 


| | তি কনর, গাঁহর্ব পন্ত্র, মোহন নামক. 
]. টি শক্ত-পঙ্গসন্তাপ্জনক, 
8883488388৯ 8৫ 


অন্ত্র, শন্রগণের সৌভাগ্য ধৈর্য্য ও প্রাগ লাশক 
রাক্ষসান্্, মৃচ্ছন নামক অস্ত্র, ভাঁড়ন . নামক 
অস্ত্র, কম্পম নামক অস্ত্র, অরিকর্ষণ নামক অস্ত্র; 
সংবর্ত নামক অস্ত্র, আব নামক অস্ত্র, মৌধল 
অস্ত্র, সত্য নামক অস্ত্র,অনৃত নাঁমক অস্ত্র, মহা 
মায়ান্ত্র, বিপক্ষ-তেজোমঃশক অমোঘ তৈজস 
অস্ত্র, শিশির নামক সোমাস্তর, বিপক্ষ-মর্দন- 
কারী ত্বাষ্ট্র নামক অস্ত্র, অজেয় দৈত্য অস্ত, 
দানবাস্্র ও মানবান্ত্। এই সমুদায় অস্ত্র এবং 
অন্যান্য কতকগুলি অন্ত্র তোমাকে প্রদান 
করিতেছি। রাজকুমার ! তুমি আগার অতীব 
প্রিয়; তুমি জমার মিকট এই সমুদাপ্স অস্ত্র 
গ্রহণকর। এই অস্ত্র সমুদায়, ইচ্ছামুরপ 
প্ূপ ধারণ কষিতে পারে । ত্রিলোকের মধ্যে 
কোন ব্যক্তিই ইহাদের ' প্রবল বেগ সহ | 
করিতে ঘমর্ঘ হয় না। 
এইরূপে, মহর্ষি বিশ্বামিত্র গুচি হা 

পূর্ববমুখে উপবেশন পুর্ববক প্রীত হৃদয়ে 
রামচন্দ্রকে অন্ত্রসধূহ প্রদান করিতে লানি- |. 
লেন। মহর্ষি যখন মন্ত্র সকল জপ করেম, তখন 
সেই সমুদয় মহান্ত্র মুর্তিমান হইয়া! দশরগ্- |. 
তনয় রামের সমীপবর্ভা হইল এবং কৃতাপ্তলি- |. 
পুটে কহিল, আমাদিগকে কি ০ : 
সাজ! করুন ।' ** 

. ামচক্, অস্ত্র সমুদায়ের এরপণ খাব 


শ্রবণ পূর্বক প্রসঙ্গ হৃদয়ে ভাহাপ্রিগকে শ্রহণ |. 
শরীরে হসতবরতন পুর্ব কহিলেন) আমি |]. 


তোমানিগকে যখয় প্মরখ 'করিব। তখরই. | 
08480৯১৭ 





৮৬ 





রামায়ণ। 





রামচন্দ্র এইরূপে দিব্যান্ত্-সমূহ লাভ 


করিয়া, যথাবিধানে মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম 
পূর্বক গমনের উদ্যোগ করিলেন। 


একত্রিংশ সর্থ। 


জন্তকান্ত্ প্রদান। 


অনস্তর, রামচন্দ্র দিব্য অস্ত্র সমুদায় লাভ 
করিয়া প্র হৃদয়ে গমন করিতে লাগিলেন । 
কিয়দ্দর গমন করিয়! পথিমধ্যে তিনি বিশ্বা- 
মিত্রকে কহিলেন, ভগবন ! আমি আপনকাঁর 
প্রসাদে দিব্য অস্ত্র সমুদ্বায় লাভ করিলাম। 


অধুনা দেবগণও আমাকে পরাজয় করিতে 


সমর্থ হইবেন ন!। এক্ষণে কিরূপে এই সমু- 
দায় অস্ত্র প্রতিসংহার করিতে হয়, অনুগ্রহ 
পু্ব্বক শিক্ষা প্রদান করুন। 

মহর্ধি বিশ্বামিত্র, রামের এই বাক্য শ্রবণ 
করিয়া, যে মন্ত্রদ্ধারা এ সমুদায় দিব্যান্ত্র নিব- 
্রিত করিতে পার! যায়, তাহার উপদেশ 
প্রদান করিলেন। তিনি অসীম-তেজঃ-সম্পন্ন 
রামচন্দ্রকে অন্ত্-সমূহের প্রতিসংহার বলিয়া! 
দিয়া জন্তকান্ত্রসমূহের বশীকরণ মন্ত্র সমু 
দায়ও প্রদান করিলেন। সত্যবাক, সত্য- 
কীর্তি, ধু, রভস, প্রণিপাতরস, অবাণুখ, 
পরাজুখ, বৃষ, বৃষকম্ম্া, রেণুক, পুরুষাদক, 
ঘশাক্ষ, দশবক্ধু, শতশীর্ষ, শতোদর, পদ্মনাভ, 
মহাঁনাভ। হুনাভ।ছুন্দুভিত্বন, জ্যোতিষ, ভানু? 
ক্রথ, কুস্ত, মকর; ক্রকর, অঙ্গদী, যুগন্ধর,অনিদ্র, 


| ভেতা, প্রমথন, স্থির, ধর, ধন্য, কুস্তধর, 


রতি, ভূরতি, কামক্ূপী, কামগম, কামহা, 
কামমর্দন, জন্তক, স্বর্ণলাত, স্যন্দন, ধাবন, 
এই সমুদ্রায় অস্ত্রের সাধারণ নাম জন্তকাক্ত 
বা ভুত্তকাস্ত্র; ইহার! প্রজাপতি কৃশাশ্ের 
পুত্র, এবং ইচ্ছানুরূপ রূপ ধারণে সমর্থ। 
এই সমুদয় অস্ত্র,শক্র-পক্ষের বিশ্লরাজ-বিনা- 
য়ক-স্বরূপ হইয়া বিশ্ব করিতে থাকে; এবং 
বিপক্ষ-পক্ষের তেজ ও সৌভাগ্য হরণ পূর্বক 
প্রয়োগ-কর্তীকে সর্ব-বিজয়ী করিয়া দেয়। 
রাম! তুমি এই সমুদায় অস্ত্র প্রয়োগ এবং 
প্রতিসংহীর মন্ত্রের সহিত গ্রহণ কর। . 

তপোধন বিশ্বামিত্র, এই কথ! বলিলে 
রাম, “যথা আজ্ঞা” বলিয়! তাহার নিকট সেই 
সমুদাঁয় শক্র-কিমার্দক জন্তকান্ত্র গ্রহণ করি- 
লেন। অস্ত্র সকল-দিব্য মস্তি ধারণ পূর্বক 
দিব্য বিভুষণে বিভুধিত হইয়া রামচন্দ্রের 
সমীপে উপস্থিত হইল। তাহাদের মধ্যে 
কেহ কেহ অঙ্গার-সদৃশ, কেহ কেহ ধুম-সদৃশ, 
কেহ কেহ হিমাংশু-সদৃশ, কেহ কেহ প্রচণ্ড 
মার্ভগু-সদৃশ। 

জন্তক অস্ত্র সকল কৃতাঞ্জলিপুটে মধুর- 
বাক্যে কহিল, রাম! আমরা সকলে .আপন- | | 
কার বশীভূত হইয়াছি; এই আমরা উপস্থিত; | || 
আমাদিগকে কি করিতে হইবে, আজ্ঞা করুন। |“ 
অনস্তর রাম তাহাদিগকে কহিলেন; তোমর! 
এক্ষণে গমন কর। তোমাদের মঙ্গল হউক। 
আমার যখন প্রয়োজন উপস্থিত হইবে, যখন 
আমি তোমাদিগকে ম্মরণ করিব, তখন 
তোমরা আমার নিকট উপস্থিত হইয়া 












: দ্বাশরধি এইরূপ কহিলে জন্তকান্ত্র সকল 
াহাকে প্রদক্ষিণ পূর্বক সম্ভাষণ করিয়া 
“যথা আজ্ঞা+ বলিয়া যথাস্থানে প্রস্থান 
করিল। 

রাম, অস্ত্র সমুদয়কে বিঙ্ায় দিয়া গমন 
করিতে করিতে পথিমধ্যে পুনর্ববার মহ্র্ষি 
বিশ্বামিত্রকে মধুর বচনে কহিলেন, ভ্রিদশ- 
প্রভ ! মহীধরের অনতিদুরে স্ুঘন-ঘন-ঘটা- 
দদৃশ & একটি যে ম্থবিস্তীর্ণ হ্ুরম্য অরণ্য 
দুষ্ট হইতেছ, ইহা কোন্বন? এখানে বিবিধ 
বিহঙ্গগণ স্থমধুর রব করিয়া বিচরণ করি- 
তেছে। এই বন ম্বগগণে আকীর্ণ থাকাতে 
| অতীব হ্দৃশ্য ও মনোহর হইয়াছে । - 

তপোঁধন! আমর! একটি লোমহ্র্ষণ 
ভীষণ অরণ্য হইতে বঙ্গির্গত হইলাম । এক্ষণে 
বোধ হইতেছে, এই সমীপবর্তী প্রদেশ উত্তম 
স্থথের স্থান ও তপোবন। আমি অনুমান 
করি, যে স্থানে সেই ব্রহ্ম-বিছেষী পাপাত্ব। 
হৃবাু ও মারীচ নামক রাক্ষস আমিয়! 
আপনকার যজ্ঞের ব্যাঘাত করে, আমরা 
আপনকার সেই সিদ্ধ আশ্রমের সমীপে 
আসিয়াই উপনীত হুইলাম। 

































দ্বাত্রিংশ সর্গ। 





 স্বামের ধিদ্ধাশ্রমে বাস।, 


মহর্ষি 8১১০১ 


বালকাণড। 


_ অপ্রমেয়-প্রভাব রামচন্দ্র এইরূপে সেই 
বনের, বৃত্তান্ত জিজ্ঞান্থ হইলে মহাঁতেজা' 








৮ 





রাম! প্রাচীন সময়ে ইহা মহাত্মা বামনের |. 
আশ্রম ছিল। রাঘব ! পূর্ব্বে যে সময় মহাবল 
বলি, বলপূর্ব্ক ইন্দ্রের জ্রিলোকাধিপত্য হরণ 
করিয়৷ একাধিপতা ভোগ করেন ) সেই সময় 
মহামুভব ভগবান বিষুত বামনরূপ ধারণ |. 
করিয়৷ এই স্থানে স্থমহ তপশ্চরণ দ্বার! সিদ্ধ 
হইয়াছিলেন। সেই অবধি ইহা! দিদ্ধাশ্রম 
নামে বিখ্যাত হইয়াছে। 

মদ-মত্ত বলোদ্ধত বিরোঁচন-তনয় বলি, 
দেবরাঁজকে পরাভূত করিয়] হ্বয়ং ত্রিলোকের 
অধিপতি হইয়া রাজ্য-হুখ সম্ভোগ করিতে- 
ছিলেন। অনন্তর কিছু কাল অতীত হইলে 
তিনি একটি মহাষজ্ঞের অনুষ্ঠানে প্রবৃত্ত হই- 
লেন। তদ্দর্শনে দেবরাজ প্রস্ভৃতি দেবগণ সাঁতি- 
শয় ভীত হইয়া এই আশ্রমে আগমন পূর্ববক 
বি্ুকে কহিলেন, অস্থর-সুদন ! অন্থরাধিপতি 
বিরোচন-তনয় মহাঁবল বলি, অধুনা যজ্ঞানু- 
ঠানে প্রবত্ত হইয়াছে । অন্থররাজ মহাসম্ুদ্ধি- 
শালী; এক্ষণে তাহার নিকট যে যাহ! 
প্রার্থনা করিতেছে, সে তাহাই প্রাপ্ত হই- 
তেছে। মহাঁবাহো ! আপনি বামনরূপেই 
সেই হজ্ঞ-ভূমিতে গমন করিয়। ত্রিপাদ ভূমি 
ভিক্ষু করুন। যে'কোন ব্যক্তি স্বাভিলষিত 
বস্ত-লাতের প্রত্যাশায় সেই অঙ্গর-রাজের 
নিকট গমন করিয়া প্রার্থনা করিতেছে, 
অহুররাজ;তাহার সেই কামনাই পুরণ করিয়া 
দিতেছে। দৈত্যরাজ বলি, বীর্ঘ্যমদে ও বল- 
গর্বেব উন্মত্ত । মনে. বামনরূপী আপনীকে 
জগন্নাথ বলিয়া চিনিতে.না পারিয়। সামান্য 
বামন মনে কিয়, প্রার্থিত, ভিপার টনি 









নিশ্চয়ই প্রদান করিবে । জগৎপতে ! তখন ! 


আপনি পদত্রয় বর্ধমান করিয়া অহ্থররাজীপ- 
হত আমাদের ক্রিলোক্য-রাজ্য জয়পূর্ববক 
পুনর্বার আমাদিগকে দিবেন |. 


দাশ়থে !. ইতিপূর্বে, ছতাশন-সদৃশ- 


প্রতভা-সম্পন্ন তেজোরাশি-দেদীপ্যমান ভগ্গ- 
| বান কশ্ঘপ, দেবী অদ্দিতির সহিত একত্র 
হইয়! দিব্য সহত্র বদর তপস্যা করিয়া 
ছিলেন । যখন তাহার তপোরূপ ব্রত উদ্ঘা- 
পন হইল, তখন তিনি বর প্রার্থনায় এইরূপে 
বরদ বিষুচর স্তব করিতে লাগিলেন যে, 
পুরুষোস্তম ! আপনি তপোময়, তপোরাশি, 
তপোমূর্ঠি ও জ্ঞান-স্বরূপ। আমি বহুদিন যে 
তপস্যা করিয়াছি, তাছা সর্ববাঙ্গ-ন্ুম্দর ছও- 
য়াতেই 'এক্ষপে আপনাকে প্রত্যক্ষ করিতে 
সমর্থ হইতেছি। প্রভে।! আমি আপনকার 


শরীরে এই সমুদায় ব্রদ্ধা্ুই অবলোকন | 
; করিতেছি। আপনি অনাদি ও অনির্দেশ্য | | 
[ এক্ষণে আমি আপনকারই শরণাপন্ন হইলাম | : 
অনন্তর হরি-্রীত হইয়া পাপন্পর্শ-পরি-। 
] শুন্য কশ্যপকে কহিলেন, দেবর্ষে! 'আমার ! 


বিষেচনায় তুমি বর প্রদানের যোগ্য পাত্। 
তুমি কি বর .চাঁও, প্রাথনা কর ; ত্োন্মার 
মঙ্গল হইবে। মরীচি-তনয় কশ্যপ, এই: বাক্য 


শ্রবণ করিয়া কহিলেন, আমি যে বর প্রার্থনা. 
করিতেছি, তাহা! অদিতি 'এবং দেবগণেরও ' 


প্রার্ঘনীয়। বরদ ! যদি আঁপনি স্তপ্রীত হইয়! 
| | থাকেন, াহা হইলে এই বর প্রদ্ধান করুন 
1: যেমাপনি অদদিতির গর্ভে আমার পুত্ররূপে 


[1 হম্মপরিগ্রহ করেন। ভগবন! আপনি ইক্জে । 





কনিষ্ঠ ভ্রাতা হইয়া শোক-সন্তপ্ত. ফেষগণের 
সাহায্য করুন । দেবদেব ! দেবগণেয় কার্য্য 
দিদ্ধ হইলে, আপনকার প্রসাদে এই আশ্রম, 
সিদ্ধাশ্রম নামে বিখ্যাত হইবে। ভগ্রন! 
এক্ষণে দেবকার্ষ্য-নাঁধনে তৎপর হউন। 

অনন্তর মহাতেজ। বিষুঃ, অদিতির. গর্তে 
জগ্ম পরিগ্রহু পূর্ধবক, বামন-রূপ ধারণ করিয়া, 
দেবগণের প্রার্থনায়, বিরোচনন্তনয় বলির 
নিকট গমন করেন। তিনি বলির সম্মীপব্তাঁ 
হইয়া, ব্রিপাঁ ভূমি প্রার্থনা করিলে, বলিও 
তৎক্ষণাৎ তাঁহাকে তাহ প্রদান করিলেন। 
পরে ত্রি-বিক্রম বিষুণর, ভ্রি-পদ দ্বারা ভ্রিলোক 
আক্রান্ত ও অধিকৃত হইল; তিনি এক পদ 
দ্বার! সমুদায় পৃথিবী, দ্বিতীয় পদ দ্বারা সমু- 
দায় আকাশ, তৃতীয় 'পদ দ্বারা সমুদায় স্বর্গ. 
অধিকার করিলেন। এইরূপে বিষ বলিকে |. 
পাতালতল-বাসী.করিয়া কণ্টক উদ্ধার পূর্ববক : 
পুনর্ধধার ইন্দ্রকে ভ্রিলোকের একাধিপৃত্য | 
প্রদান করিলেন । 

পুর্বব কালে পুশ্যশীল বামন, ই আশ্রমে 
অবস্থান করিতেন। আমিও সেই বাঁহনরূগী 
বিষুঃর প্রতি ভক্তি নিবন্ধন এখানে. অহস্থিতি 


করিতেছি। রাজকুমার ! এই স্থানেই মারীচ ]. 
ও স্থবাহু নায়ক. রাক্ষসদ্বয়ঃ আমার যঙজ্জের | ]" 


প্রতিবন্ধকতাচরণ করিয়া থাকে । মহাবীর! | | 
তুমি নিজ ভুজবীর্ধয দ্বার! তাহাদিগকে বিনাশ |: 


করিবে । রাম! এই আমরা সিদ্ধাশ্রমপদে 


. উপস্থিত হইলাম । আমি ঘেষন ইহা নিজের 


[ আশ্রম মনে করি, তুমিও ষেইজপ আপনার |. 
আশ্রম বলিয়া বিবেচনা করিরে 1. মহর্ষি || 











বালকাণ্ড। ৮5 















বশ্বামিত্র এই কথা ববিম্না, পরম-প্রীতহপয়ে |... উয়ন্িংশ সর্গ।। 
রাম ও লক্ষাপকে সমভিব্যাহায়ে লইয়! |: রতি (নর্থ।. | 
ব্কালে জাশ্রষে প্রবেশ করেন, তখন | উল 
তিনি নীহার-পরিশূৰ্য নির্মল নভোমণুলে বিশবামি়ের যে 
পুনর্ববহ-নক্ষত্র-মগুলান্তর্গত-সমুজ্ল-তীরকা- অনন্তর দেশ-কাঁল-পাত্র-ত তত্ব ডানা 
দয-সমস্থিত হিমাংশুর ন্যায় শোতা পাইতে | ক্রম রাম, বিশ্বামিত্রকে ্ৎকালোচিত বাক্যে! 
লাগিলেন । [ কহিলেন, ভগবন! কোন্‌ সময় সেই মজ্ঞ-। 
সিদ্ধাপ্রম-নিবানী মুনিগণ, দূর হইতেই | বিক্বকারী নিশাচর়দয়কে পরাস্ত করিতে হইবে 
তাহাদিগকে আশ্রমে প্রবেশ করিতে . দেখিয়া | তাহা শ্রবণ করিতে বামনা করি । 






মহধিগণ, রাজকুমার রামচন্দ্র এইরূপ 

বাক্য শ্রবণ করিয়া এবং যুধুৎসা-নিবন্ধঘ । 
তাহাকে .ত্বরুবাণ গেখিয়া, যার পর. দাই 
প্রীতৃ হয়ে পুনংপুন প্রশংসা করিতে লাগি" 
লেন) এষং কহিলেন, রাস! এই মহর্তি 
বিখামিত্র। এক্ষণে যজ্ছে দীক্ষিত হইয়াছেন 
ছয় রাত্রি পর্ধ্যস্ত ইনি কোন ফর্থাই কহিবেন 
মা। তোমরা অদ্য প্রভৃতি এই ছয় রাত্রি অন্য 
কর্ন্মা হইয়া যাহাতে এখানে রাক্ষপগণ আসিতে 
না পারে, তাহার উপায় কর। .. 

কলাম ও লক্ষণ, তত্বদর্শী মহর্ধিগণের তাদৃশ 
বাক্য শ্রবণ পূর্বক, শরাসন উদ্যত করিয়া! 
অবস্থান করিতে লাগিলেন । ভাঙার! ঘহর্থির 
যজশ্লক্ষার নিমিত্ত, রাক্ষলাগমদ-প্রতীক্ষান় 
ছাগুর ন্যায়, নিশ্চল ভাবে দণ্ডায়য়াম খাকি়া 
জাগরণ উন ছয় রি ৪, ৃ 


প্রত্যুদ্গমন পূর্বক মহাত্মা বিশ্বামিত্রের অত্য- 
না করিলেন । অনস্তর বিশ্বামিত্র আশ্রমে 
প্রবেশ করিবামান্র তীহাঁর] পাদ্য, অর্ধ্য, আপন | 
প্রভৃতি প্রদান দ্বারা তীহার ধখোচিত পুজা. 
করিতে লাগিলেন; এবং রাঁম ও লঙ্গমখেরগ | 
যথাযোগ্য সৎকার করিতে ক্রুটি করিলেন না। 
: অনস্তর রাম ও লক্ষ্মণ, মুহূর্তকাঁল বিশ্রাম 
করিয়া, কঁতাঞ্জলিপুটে মছধি বিশ্বীমিত্রকে 
কহিলেন,মহর্ষে! আপনি অদ্যই যনে দীক্ষিত 
হউন। আপনকার কার্য-সিদ্ধি হউক; এই 
সিদ্ধারীমও সিদ্ধতর হউক) সকলের মঙ্গল 
হউক। 
মছধি বিশ্বামিত্র। রাম ও লঙ্ষদণের রন 
বাক্য শ্রবণে, ইস্জরিয়-সংযম পূর্বক, নিয়ম অব- 
লম্বন করিয়া, যজ্ঞে দীক্ষিত হইলেন | রাঁষ 
ও লক্ষণ, সেই রাত্রি সেই স্থানে শয়ান 
থাকিয়া, প্রাতঃকালে উদ্থানপূর্বক বিশ্ব, 
মিজ্রকে প্রণাম করিলেন। 

















মহর্ষিগণ, দেলী-্ছাঁপনা করিলেন । হর 
পুরোহিত ও খন্ছিক্গ্রণ দিশামিত্রের সহিত 
88818888128 জিপি নার 












৪ 





ভীহাঁদের নিকট দর্ভ, চমস, আক, শ্রুব, সমিৎ 
ওকুম্থম সমুদায় যথান্থানে বিন্যস্ত রহিল। যথা- 
বিধি মন্্রপাঠ পূর্বক ছুসংস্কত হুতাশনে ঘ্ৃতা- 
ছতি প্রদত হইতে লাগিল । বেদীর উপরি- 
স্থিত প্রস্বলিত হুত হুতাশন)চতুর্দিক আলোক- 
ময় করিল। তখন বেদী এক প্রকার অপূর্বব 


অনির্ববচনীয় শোভা বিস্তার করিতে লাঁগিল। 


এইরূপে মন্ত্রপাঠ পূর্বক যথাবিধানে 
যজ্ঞের অনুষ্ঠান হইতেছে, ঈদৃশ সময়ে, 
আকাশ-মগ্ডলে এক ভয়াবহ মহান শব্দ শ্রস্ত 
হইল। বোধ হইতে লাগিল যেন, নভো।- 
মগ্ডলে নবীন নীল নীরদ-নিবহ, মহানিনাঁদ 
পৃর্ববক গর্জন করিতেছে । বর্ধাকালে ঘোর 
| ঘন-ঘটা যেমন আকাশমগুল সমাচ্ছাদিত 
করে, সেইরূপ মারীচ, হ্ববাছ ও তাহাদের 
অনুচর রাক্ষমগণ মায়া-বিস্তার পূর্ববক ধাঁব- 
মান হইতে লাগিল। 
এই ভীষণ নিশাচরগণ রুধির বর্ষণ করিতে 
করিতে সেই স্থানে আমিয়৷ উপস্থিত হইল, 
রাজীব-লোচন রাম, তাহাদিগকে রুধির বর্ষণ 
সহকারে আগমন করিতে দেখিয়া, লক্ষ্মণকে 
কহিলেন, লক্ষণ! এ দেখ, নিশাচর নুবানু 
ও মারীচ, অনুচরগণের সহিত, অশনি-নির্ধো- 
ঘের ন্যায় মহাশবধ করিতে করিতে উপস্থিত 
হইতেছে। বায়ুবেগে যেমন জলদ-পটল নিরাঁ 
কৃত হয়, সেইরূপ এক্ষণে আমি অঞ্জন-সদৃশ 
কৃষ্ণবর্ণ এই রাক্ষমদবয়কে দুরীকৃত করিক। 
1] বাম এই.কথা বলিয়া বিশেষ, ক্রোধ-প্রকাশ 
| না করিয়া, বজ্ঞাপূর্ববক, অবলীল! ক্রমে 
| তংক্ষণাৎ্ শক্লাসনে, শর যোজনা করিলেন; 


এবং মারীচের বক্ষ-স্থলে,অসীম-তেজঃ-সম্পন্ন 
সর্বোৎকৃষ্ট মানবাস্ত্র নিক্ষেপ করিলেন। 
মারীচ সেই শরবেগে সাগর-মমীপে নীত 
হইল; এবং ভয়-বিহ্বল ও কম্পান্থিত-কলে- 
বর হইয়া, সেই স্থানে অচলের ন্যায় পতিত 
হইয়। রহিল । রামচন্দ্র মারীচকে মানবাস্ত্র- 
বলে নিরাকৃত ঘূর্ণ্যমান পতিত-প্রায় ও হত- 
চেতন দেখিয়! লক্ষমণকে কহিলেন, লক্ষ্মণ ! 
এ দেখ, রাক্ষদ মারীচ, মানব অস্ত্রে আহত 
হইয়া, মোহাভিভূত ও স্বদুরে নীত হইয়াছে) 
পরন্ত উহার প্রাণ-বিয়োগ হয় নাই। এক্ষণে 
আমি স্থবাহ প্রতৃতি কুধির-মাংস-ভোজী 


যজ্ঞ-নাশক ঘোররূপ অন্যান্য রাক্ষলগণকে 


হছার করিব।' র 
রঘুনন্দন এই কথ বলিয়! দিব্য আগ্নেয় 
অস্ত্র গ্রহণ পূর্বক, স্থবাহুর বক্ষঃস্থলে নিক্ষেপ 
করিলেন। স্থবাছও ঘেই বাণে বিদ্ধ হইয়া, 
ংগ্রাম-ভূমিতে নিপতিত ও পথ্ধত্ব প্রাপ্ত 
হইল। পরে রাম বায়ব্য অস্ত্র গ্রহণ পুর্ধবক 
অন্যান্য রাঁক্ষমগণকে নিহত করিয়া, মুনি- 
গণের হর্ষ-বর্ধন করিলেন। 
মহাযশা রাম, এইরূপে রাক্ষস-বধ করিয়া, 
বিশ্বামিত্র প্রভৃতি মহধিগণের নিকট উপস্থিত 
হইলেন। মহর্ধিগণও তাহার এই অদ্ভুত 
কার্ধ্যে বিস্ময়াপন্ন হইয়া, জয়শব্দ উচ্চারণ 
পুর্ববক ঘভাজন, পুঁজ। ও স্তব করিতে লাগি- 
লেন। . 
এইরপে নির্বিগ্বে যজ্ঞ পরিসমাণ্ত হইলে, 
মহাযশা মহর্ষি বিশ্বামিত্র, আশ্রম নিরাপদ 
দেখিয়া, রামকে কহিলেন, মহাবাহো ! অদ্য 








আমি কৃতার্থ হইলাম। তুমি প্রকৃত প্রস্তাবে 
গুরু-বাক্য পালন করিয়াছ। এই আশ্রম 
যদিও সিদ্ধাশ্রম বলিয়া বিখ্যাত, তথাপি 
তোম। হইতেই ইহা সিদ্ধতর হইয়া! উঠিল। 
মহর্ষি বিশ্বামিত্র, রামচন্দ্রকে এইরূপে 
প্রশংল।৷ করিয়া, তাহাদের উভয় ভ্রাতার 
সহিত সায়ংসন্ধ্য] করিতে গমন করিলেন। 


চতুত্ত্িংশ নর্থ । 


শোণ-তীর-নিবাস। 





ও মহর্ষিগণ কর্তৃক সৎকৃত হইয়া, প্রহ্ৃউ 
হৃদয়ে, সেই স্থানে সেই রজনী; যাপন করি- 
লেন,। পরে রজনী প্রভাতা.হইলে, তাহারা 
ছুই ভ্রাতা প্রাতঃকৃত্য সমাধান পূর্বক, বিশ্বা- 
মিত্রকে ও অন্যান্য খধিগণকে প্রণাম .করি- 
লেন। 

অমর-ছ্যুতি মধুরভাঁষী রাম ও লক্ষ্মণ, 
যথাক্রমে সমুদায় খষিকে প্রণাম . করিয়া, 
বিশ্বাযিত্রকে উদার বাক্যে কহিলেন, মহর্ষে ! 
আমরা আপনকার কিস্কর; এক্ষণে আমরা 
উপস্থিত ; আপনকার যাহা ইচ্ছ! হয়, আমা- 
দ্র প্রতি আজ্ঞা করুন; আমাদিগকে অধুন! 
আর কি করিতে হইবে, বলুন । 

রাম ও লক্ষণ এই কথ! বলিলে, তপো- 
ধন বিশ্বামিত্র ও অন্যান্য ধধিগণ, .রামকে 
কহিলেন, রঘুনাঁথ.! মিথিলাধিপতি জনক, 
ধর্শানুসারে কোন যজ্ঞের অনুষ্ঠানে কক" 


অনস্তর মহাবীর রাম ও লক্ষণ, কৃতরুত্য, 


শ্রম:হইতে যাত্রা করিয়া তানি উদ 





৯১ 





সংকল্প হইয়াছেন; সেই স্াদে আমাদের 
যাইবার কল্পনা আছে। পুরুষোত্ধম ! তোম- 
রাও সেই স্থানে আমপদের সহিত চল। 
সেখানে অতীব অস্ভুত'ধনূরত্ব আছে। তাহা 
দর্শন করা তোমাদিগের কর্তব্য. 

পৃর্ববকালে দেবাস্থবর-সংগ্রাম-সমাধানের 


(পর, দেবরাজ ও দেবগণ, এ মহৎ শরান,' 


রাজধধি জনকের পুর্ববপুরুষের নিকট ম্যান- 
স্বরূপ রাখিয়াছিলেন। এই শরাসন পরম- 
তেজ?-সম্পন্ন ঘোররূপ ও অতীব কঠিন। 
অন্যের কথা দূরে থাকুক, দেবগণ, গন্ধরর্বগ্ণ, 
যক্ষগণ, উর“গণ ও রাক্ষমগণ, কেহই 'এই 
শরাপ্নেজ্যারোপণ করিতে সমর্থ হয়েন নাই। 
ভূমগুলপ্ছ রাজগণ,. এ শরাসনের সারবতত। 
পরীক্ষা! করিবার নিমিত্,সমাগত হইয়াছিলেন। 
পরস্ত বাণ-যোজন করা.ও জ্যারোপণ করা 


দূরে খাকুক, কেহই তাহা উত্তোলন করিতেও 


সমর্থ হয়েন নাই। রাজকুমার ! তোমরা 
আমাদের সহিত মহাত্া মিথিলাধিপতির 
যজ্জ-্থছলে গমন করিলে, সেই মহা-শরাসন |. 
দর্শন করিতে গারিবে। ৃ 

অনস্তর উদ্বার-মতি রামচন্দ্র, মহ্িগণের 
বাকেট, সম্মত হইয়া বিশ্বামিত্রের ও তীহাঁ 
দিগের সহিত মিথিল!,গমনের নিমিভ-প্রস্তত 
হইলেন। ভগবান বিশ্বামিত্র মিথিলা-গ্রমানে 
উদ্যত হইয়া, আশ্রম-স্থিত বনদেবতাদদিগকে 
আমন্ত্রণ পূর্বক .কছিরেন)রনদেবতাগণ ! |. 
আমার-যজ্ঞ সৃসক্পন্গ হইয়াছে । আমি. শিষ্ধ- 
মনোরথ হইয়াছি আমি এক্ষাণে এই মিনা 








দ্লিগকে বিনিষর্তিত করিলেন। 





৯% 





তীরে,হিমগিয়ি-দমিধানে গমন করির। তোমরা | আমি আঁপনফার নিকট ইছার' চি ত্র 


কুশলে থাক। | 

তপোঁধন কৌশিক, এই কর্থা- বলিয়া, 
িদ্ধাপরম পরক্ষিণ পূর্বক, উত্তর দিকে গমন 
করিতে আরস্ভ করিলেন শভ-সন্থ্য ব্রক্ম-রখ, 
তৎক্ষণাৎ যোজিত-হইল। য়ে সকল মুনি, 


ি্ামিত্রেয় নুগমন করিতেছিলেন, তীহারা 


ভাগু-ও অন্যান্য ষজ্ঞ-সামগ্রী সকল এ ব্রাক্গ 
শকটে সংস্থাপন পূর্বক গমন করিতে লাগি- 
লেন। সিদ্ধাশ্রম-নিবাশী মগগণ ও পক্ষিগণ, 
মহর্ষি বিশ্বামিত্রকে গমন করিতে দেখিয়া, 
অন্ুগমনে গ্ররৃত্ত হইল । খধিগণ যখন দেখি- 
লেন ঘে, সৃগগগণ ও পক্ষিগণ সকলেই পশ্চাঁছ 
গম্চাঁৎ আসিতেছে, তখন তাহারা তাহা 


. এইরূপে মহর্ধিগণ বহুদূর গমন করিলে, 
দিধাকর অন্তাঁচল-চুড়াবলম্বী হইলেন। তখন 


তাহারা শোঁণ নদের তীরে গমন পূর্বক। 


বাসযোগ্য স্থান নিরূপণ ক্রিলেন। পরে 
দিখাঁকয় অস্তমিত হইলে, অসীম-তেজ?-সম্পন্ন 
বিশ্বামিত্র ও অন্যান্য খষিগণ, সামপুর্রবক 
হুতাঁশনে আহুতি প্রদান করিস, মকলে এক- 
স্থানে উপবিষ্ট হইলেন ; রাম ও -ল্গীমণও 


মহর্ষিগণকে প্রশাঁম 'ররিয়া, ধীমান বিশ্ব 


মিত্রের সম্মুখে, উপবেশন করিলেন । অমস্তর 


গ্রলি-পুটে বিশ্বামিত্রকে কহিলেন, ভবন ! 
অদ্য আমরা যেখানে আসিয়াছি, ইহা কোন্‌ 
দেশ ? আমি দেখিতেছি, এখানে অনেক 


র স্দ্বিশালী ব্যক্তি বাস করিতেছেন | 'হহর্ধে! 


৪ 


[ অবগত হইতে ইচ্ছা ররি। 

অমহাঁতেজা বিশ্বাধিক্র, রাঁষচজ্দের এই 
বাক্য শ্রবণ করিয়া, সেই দেশের বিস্তারিত 
বিবরণ, বলিতে আরম্ভ করিলেন। 


পঞ্চত্রিংশ সর্থ। 


কাকু দেশের উৎপত্তি এবং 
ব্রহ্মদত্তের বিবাহ। 


পূর্ধ্বকালে কুশ নামে মহাঁতিপস্বী এক 


নরপতি ছিলেন৷ ইনি ব্রহ্মার পুত্র। ইনি 


সর্ধবদাই প্রযত্ব' সহকারে সাঁধুগণের পুজা 


' | করিতেন। এই মহাত্মা ব্রত-পরায়ণ ও ধর্ম 


নিষ্ঠ ছিলেন। মহাবংশ-প্রসূত| বৈদর্ভার সহিত 
ইন্ছার পরিণয় হইয়াছিল । 

নরপতি কুশ, এই পত্বীর গর্ভে, আপনার 
অনুরূপ মহাবল-পরাক্রান্ত চারি পুত্র উৎ- 
পাঁদন করিয়াছিলেন । পুর্রগণের নাঁম কুশাশ্ব, 
কুশনীভ, অমূর্তরজা ও বহ্থ। এই পুত্রগণ |. 
সকলেই মহাত্মা, দীপ্তিমান ও কষত্রধর্দ-পরা- 
মগ হইয়াছিলেন। 

: একদ! কুশ, বিনয়-সম্পন্ন বেদ-বেদাঙ্গ- 
পাঁরগ পুত্রগণকে কহিলেন, পুজ্রগণ ! এক্ষণে 
তোমরা ধর্মানুমারে প্রজা পালন করিতে 
প্রন্ত্ধ হও! 'লোকপাল-সদৃশ পুত্রগণ, পিতৃ- 
বাক্য শ্রবণ করিয়া পৃথক পৃথক চারিটি নগর 
সংস্থাপন করিলেন। তন্মধ্যে কুশান্, কৌঁশাসবী 


নাঁষে হশোডনা পুরী সংস্থাপন করি্লাছি 














বালকাগ। 





ধ্মাত্বা! কুশনাভ, মহোদয় নামক নগর পত্তন 
করেন। মহাবীর অমূর্তরজ1, প্রাগ্জ্যোতিষপুর 
স্থাপন করিয়াছিলেন। চতুর্থ পুত্র বন্ধ, ধর্া- 
রণ্যসমীপস্থিত গিরিব্রজ নামক নগর নির্মাণ 
করেন। অসীম-তেজঃ-সম্পন্ন বসুর নামানু- 
সারে, এই দেশ বস্থ নামে বিখ্যাত হুইয়া- 
ছিল; এবং এই গিরিব্রজ-পুরীও বন্থমতী 
বলিয়া কথিত হইত। 

এ সম্মুখে যে পাচটি পর্বত দেখিতেছ, 
উহার মধ্যে সুমাগধী নামে একটি নদী, 
মালার ্তায় শোভা পাইতেছে। এই স্থমা- 
গধী নদী এই দেশ দিয়া প্রবাহিত হওয়াতে, 
নদীর নামানুসারে এই দেশ মগধ দেশ,-এবং 


এই পুরী মাগধী পুরী বলিয়া! বিখ্যাত হই- 


য়াছে। পূর্বকালে মহাত্ম। বন্থ, এই স্থক্ষেত্রা 
শশ্যমালিনী মাগথী পুরীতে বাদ করিতেন। 
এক্ষণে সেই স্থমাগধী নদী শোণনদ নামে 
বিখ্বাত হইয়াছে । 

রঘুনন্দন !' ছুদ্ধর্ষ রাজর্ধি .কুশনাভের 
ওরসে ঘ্বতাচী নামী অগ্নরার গর্ভে, একশত 
কন্া। উৎপন্ন হইয়াছিলেন। কন্যারা ঘখন, 
রূপবতী ও যৌবন-সম্পন্না হইলেন, তৎকালে 
এক দিবস তাহারা উত্তম অলঙ্কারে অলন্বতা 
হইয়া, উপবনে গমন পূর্বক বিদ্যুম্মালার ন্যায় 
ক্রীড়া করিতে লাগিলেন। তাহারা সর্ববাঙ্গে 
চন্দন লেপন এবং স্থগন্ধি কুহ্থম-মাল্য ধারণ 
করিয়া, কেহ কেহ সথমধুর স্বরে গান করিতে 
লাগিলেন, কেহ কেহ মনোহর নৃত্য করিতে 
প্রবৃত্ত হইলেন এবং কেহ.কেহ র1 তাঁল-লয় 
সঙ্গত করিয়া শ্রব-সৃখকর মুরজাদি বাদ্য 





৯ 


করিতে আরম্ভ করিলেন। এইরূপে ভীহার! 
হৃদয়-হারী ক্রীড়া-কৌতুকে নিমগ্ন হইয়া আন- 
ন্দের পরাকাষ্ঠা উপভোগ রুরিতে লাগিলেন । 

ইত্যবসরে সর্ধ্বতোঁগামী প্রভঞ্জন, দেই 
উদ্যান ভূমিতে আগমন করিয়া, মেঘমালার 
অন্তরাল-স্থিত তারাগণ্রে ন্যায়, সর্বাঙ্গ- 
সুন্দরী সর্ববগুণ-সমলঙ্কতা নিরূপম-রূপবতী 
যুবতী কন্যাদিগকে দেখিয়া, সশীপবর্তা হইয়! 
কহিলেন, হ্ন্দরীগণ! আমি প্রার্থনা করিতেছি 
যে, তোমর। সকলে আমার ভার্য্যা হও। 
তোমর1 আমার ভার্য্যা হইলে মানুষ-ভাব 
পরিত্যাগ পৃ.ধক, অমরত্ব লাভ করিতে 
পারিবে । দেখ, মনুষ্যদিগের যৌবন অচির- 
স্থায়ী; তোমর! দেবত্ব প্রাপ্ত হইলে, চির- 
কাল স্থির-যৌবন। হইয়া থাকিবে । 

কন্যাগণ, বায়ুর তাদৃশ্‌ বাক্য শ্রবণ করিয়া, 
সকলেই একেবারে হাস্য করিয়। উঠিলেন,) 
এবং কহিলেন, জগৎপ্রাণ! আপনি সর্বব- 
প্রাণীর অন্তরে বিচরণ করিয়। থাকেন। আমর 
সকলেই আপনকার প্রভাব অবগত আছি। 
আপনি কি জন্য ঈদৃশ অনুচিত প্রার্থনা দ্বারা 
আমাদিগকে অবমানিত করিতেছেন! আমর! 
সকলেই রাজর্ধি কুশনাভের কন্যা) আমরা 
কুলোচিত ধর্ম রক্ষা,.করিয়া আলিতেছি। 
আমাদের মর্যাদা হানি কর! আপনকার 
উচিত হইতেছে না। সমীরণ ! আমরা সতা- 
সন্কল্প পিতাকে অতিক্রম ররিয়া,স্বেচ্ছানুমারে 
স্বয়ং বর মনোনীত: করিব, . এমন দিন যেন 


আমাদের উপক্থিত'না হয়! আমাদের সন 
দান টা সকল বিষয়ে একমাত্র: পিভার; 














অধিকার আছে। পিতাঁই আমাদের পরম- 
দেখতা | তিনি আমাদিগকে ধাহার হস্তে সম্ম- 
গণি করিবেন)তিনিই আমাদের স্বামী হইফেন। 
মারুত, কন্যাগণের মুখে ঈদৃশ ঘাক্য 
শ্রবণ পূর্বক, রৌষ-পরধশ ইইলেন, এবং ধল- 
পূর্বক তাহাদের মধ্যে প্রবিষ্ট হইয়া, সক- 
লেপ্ই মধ্যদেশ ভগ্ন করিয়! দিলেন। 'কন্যা- 
গণ, প্রভঙ্জন কর্তৃক ভগ্ন-মধ্য হইয়া ক্রন্দন 
করিতে করিতে পিভৃভবনে প্রবেশ করিলেন, 
এবং সন্তাস্তা লজ্জা ও সাশ্রদলোচনা হইয়া 
পিতার সমীপে ভূতলে নিপতিত! হইলেন । 
রাজ! কুশনাভ, ন্নেহাম্পদ পরম-রূপবতী 
কন্যাদিগকে ভগ্নমধ্যা ও একাত্ত ফাতরা 
প্নেখিয়, সসপ্্রমে কহিলেন, ফন্যাগ্ষণ ! কি 
হইয়াছে, রল.। কোন্‌ ব্যক্তি ধর্মের অবমীনন 
করিল? কে তেমাদিগকে কুকজ করিয়া 
দিয়াছে? তোমর! রোদন করিতেছ, অথচ 
কিছুই প্রকাশ করিয়া বলিতেছ না কেন 
কন্যাগপ, কুশনাভের ঈদৃশ বাক্য শ্রাব 
করিয়া, চরণ বন্দন পূর্বক কহিলেন, পিত ! 
বলধান খায়ু কাম-পরশস্্রতা্নিবন্ধন আমা" 
ফের নিকট আগমন পূর্বক, ধর্ধাঅর্ধ্যাদা 
অতিজ্ম করিয়া ধর্শ মঞ্ট কদ্ধিতে উদ্যত 
হইয়াছিলেন। আঁময়! সকলে ভাহাকে পঞ্চ- 
শর-শরে উদ্বত্তপ্রায় দেখিয়া কহিলাম, ভঙগ- 
বন! স্বামাদের পিতা আছেন, আমরা 
স্বচ্ছাচারিণী নহি; যদি আনিকার ইচ্ছা হক 


| | ন্যায়ানুদারে পিতার নিকট গিয়া শার্ঘস 


[5 করুন? ভগবন! আমাদের পিজি: প্রসন্জ 
1 ১আমরা বৈরি নহি। 





৮41 পনরদ্ছ ফ্িবার দয় উপস্থিত হইয়াছে। 


' প্লামায়ণ। 





পিত ! আমরা এইরূপ বলিধামাত্র দুষধর্ষ 
প্রভ্জন কৃপিত হইয়া প্রবল বেগে আমাদের 
অভ্যন্তরে প্রবেশ পূর্বক মধ্যদেশ ভাঙ্গিয়া 
কুজ করিয়! দিয়াছেন । মহীপতি কুশমাভ, 
কন্যাদিগের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া কহি- 
লেন, কন্যাগণ ! অনিল এতদূর অতিক্রম ও 
শত্যাচার করিলেও তোমর! যে তাহাকে 
ক্ষমা করিয়াছ, তাহাতে আমার অতীব প্রিয় 
কার্ধ্য ধর! হইয়াছে । তোমরা সকলে এঁক- 
মত্য অবলর্ন পূর্ধবক, ব্যভিচার-পথে পদীর্পণ 
না করিয়া কুল-মর্য্যাদা রক্ষা করিয়াছ, এবং 
অপরাধীর প্রতি ক্ষমা প্রদর্শন করিয়া ক্ষমা 


শীল ব্যক্তির যাহা কর্তব্য, তাহাও লক্ূ্ণ- 


রূপ সংসাধন করিয়াছ। এই সকল কারণে 
আমি তোমাদের প্রতি ধার পর নাই প্রীত 
হুইলাম। 

.ন্যাগণ | ক্ষমাই রমগধিগের অসাঁধায়গ 
ভূষণ; বিশেষত আমার বিবেচনায়, দেবসা- 
দিগকে ক্ষমা করা, সর্বতোভাবেই কর্তব্য । 
তোমর! খ্যভিচার-প্ররৃত বাযুক্ষে যে. সঙ 
ক্িয়াছ, তাহাতে পুখ্য-সঞ্চয়ই ছইয়াছে। 
বর্মশীল কন্যাগণ! আমি তোযাদে. প্রতি 
যার পর নাই, শ্রীত হুইয়াছি। কম্যাগল-! 
তোমরা যাঁদৃশ গ্ষম। প্রদর্শন করিয়াছ, আমার 
ধংশে সকলেই যেন নেইরূপ ক্ষমাঈীল ইয়। 
কম্যাগণ ! সকলের পক্ষে ক্ষমাই ধান) কাই 


(অত্য, মাই হজ, ক্ষসাই বশ, ক্ষমাই বর্ণ, 


ও ক্ষঘাতেই জঙ্গৎ প্রতিষ্ঠিত রহিয়াছে । (|. 
অধুনা. আমি বিবেচনা! করি, 'তৌযাদিগকে 





এক্ষণে তোমরা! স্ব হব স্থানে গমস কর! 
যাহাতে তোমাদের মঙ্গল হয়, যি তাহার 
চেষ্টা করিতেছি। 

ধ্শঞ্ঞ কুশনাভ, এইরূপ বন্যাধিগকে 
সাস্বনা বাক্যে বিদায় দিয়! মন্্রিগণকে আহ্বান 
পূর্বক, াহাদের বিবাহের পরামর্শ করিতে 
লাগিলেন, এবং কহিলেন, উত্তমদেশে, উত্তম 
কালে, অনুরূপ পাত্রে এই কন্যাগুলি সম্প্রা- 
দান করিতে হইযে। রাম! পূর্বকালে সেই 
স্থানে এইরূপে বায়ু, কন্যাগণকে কু! করিয়া 
ছিলেন বলিয়া, সেই অবধি সেই দেশ (কন্যা 
কুজা, এই শব্দ হইতে) কান্যকুজ্জ নামে 
বিখ্যাত হইয়াছে। 

বাম ! এই সময় হল নামে নি 
কোন মহর্ষি, ত্রঙ্চর্য্য সিবলগ্বন পূর্বক দুশ্চর 
তগস্যার অনুষ্ঠান করিতেছিলেন। : উর্ণাযু- 


নামক গন্ধে কন্যা, উর্দিলা-গর্ভ-সতভৃতা । 
লোম, সেই আত্ম-জ্ঞান-সম্পন্. মহর্ষিকে 
্রঙ্গচর্ধ্য অবলম্বন পূর্বক, স্মহত তপঃসঞ্চয় 


করিতে দেখিয়া অভিমত পুত্র কামনায় ঘথা- 


নিয়মে তাহার পরিচর্য্যা করিতে লাগিলেদ। |... 


| সোমদরা, সংষম ও নিয়ম অবলম্বন পূর্বক, 


, | | হার শুশ্রযাতেই নিয়ত নিরত খ্াকিলেন। | 


- এইয্পে বাল অতীত হইলে, একদা: 
মহর্ষি পরিভূউ হইয়া, কহিলেন, ভত্দে !গআমি 
তোমার প্রতি প্রীত হইয়াছি, এক্ষণে ছুমজি 
কি প্রার্থনা কর, বল । গন্ধ্-কন্যা,' মহর্ধিকে 
| গরিতৃষ দেখিয়া,আপনার হিতধাধনেরানি 

1 ককাঞ্নিপুটে মধুর বচমে কহিলেন, বর্থদ।' 
আপনি যেমন ল্মতেলে দেবপযমান/এ 


র ৯৫ 


বরহ্মতেজঃ-সম্পন্ন. একটি পুত্র আমি কাষনা 
| করি। ভখবন ! আমি কুমারী ওতবিবাহিতা! 
আমার কখন অন্য পুরুষ্.বংসর্গও হয় নাই। |. 
আমি আপনাকেই পত্িত্বে বরণ করিতেছি। |. 
দূত্রত! আমার প্রার্থনা, আপনি আমাকে : 
অঙ্গীকার করুন । অনন্তর মহর্ষি ্রসম্ন হইয়া |. 
ভীঁহার অভিলাষ পূর্ণ করিয়া দিরেন )-- |. 
সোঁষদা অভিলধিত পুন্ধ লাভ করিলেন। | 
এই মহর্ষি-দত্ত সৌমদা-তনয়, ব্রহ্মদ্ত নামে |. 
বিখ্যাত হইলেন। রঘুনন্দন ! দেবরাজ-সদৃশ 
ছ্যুতিমান রাজর্ধি ব্রন্ষদত্ত, কাম্পিল্য।! নামে 
নগরী স্থাপন, চরিয়াছেন। ৃঁ 
রাম ! কুশনাভ, রাজরি ব্রচ্মদত্তকে মহা- 
সম্দ্ি-সম্পন্ন দেখিয়া তাকেই কন্যা জান 
করিতে মানস করিলেন। অনস্তর তিনি, মহী" |. 
পাল ব্র্ধদতকে আহ্বান পূর্বক, হুত্রীত | 
হৃদয়ে, একশত কন্তা সম্প্রদান করিলেন। 
অসীম-তেজঃ-সম্পর মহীপাল ব্রন্মদাতও যথা" |. 
বিধানে যথাক্রমে তাহাদের সকলের পাণি" |. 
গ্রহণ করিতে লাগিলেন! . 
চা 358৮ 
» তাহারা সকলেই, কুজতা-পরিশুন্ত, | 


মাহি নল | 


লেন। মহীপতি কুশন্যুত, কন্যাগধকে নাস 
কত বিকৃতি হইতে বিষুক্ত দেখিয়া, বিশলায়- 
বি হৃদয়ে, ভূয়োছুয় ঈ্ীঘা করিতে লাগি- 
লেন। দৎকালে করার পতিত 
উচ্ছৃসিত হুইয়া উচিল। ৃ 

ব্রাখ। যহীপাল অত দীরপিরহ 
করিলে, কৃশনাত, তাহাকে ' সন্ধার দুর্বার 








নও 





রামায়ণ। 





পত্বীগণ সমভিব্যাহাঁরে, নিজ নগরীতে প্রেরণ 
করিলেন । ব্রহ্মদত্ত-জননী সোমদাঁ, অনুয্ধপ- 
পত্বীশত-সমবেত পুত্রকে আগমন করিতে 
দেখিয়া, প্রীতিপূর্ণ হুদয়ে ভূয়োস্ুয় প্রশংসা 
করিতে লাগিলেন । তৎকালে তাহার আন- 
ন্দের পরিসীমা থাকিল না। তিনি পুত্রবধূ 
গণকে দেখিয়া, তাঁহাদের প্রত্যেকের গাত্র- 
স্পর্শ পূর্বক সমাদর করিতে লাগিলেন ।' 


বট্ত্রিংশ রর | 





০ বিশ্বামিত্রের বংশবর্ণন। 

 মহীপতি ত্রহ্ধাদত, দার-পরিগ্রহ-ূর্ব্বক 
গমন করিলে, অপুত্র কুশনাঁভ, পুত্রেপ্টি-নামক 
যজ্ঞের আয়োজন করিলেন। যজ্ঞানুষ্ঠান- 
কালে, তাহার পিতা ্বয়সু-তনয় কুশ স্বয়ং 
ভাহার নিকট উপস্থিত হইয়া কহিলেন, 
বম! তুমি অনতি-দীর্ঘকাল-মধ্যেই, গাঁধি 
নামে এক অনুরূপ পুত্র লাঁভ করিবে। এই 
পুত্র হইতে তোমার কীর্তি জগতে নী 
ফট | : 
 রছুমন্দন ! কুশ, মহীপাল কুশনকে 


ঈদৃশ বাক্য. বলিয়া ,পুনর্বধার আকাশ পথ 


অবলম্বন পূর্বক বরন্মপোকে গ্রমন করিলেন! 
[1 কিছুকাল অতীত হইলে, ধীমান মহা" 
রাজ. কুশনাভের, গাধি নামে এক পুত্র 
[| হইল। এরই অবিতথ-পরাক্রম শ্রীল যহা- 
[যশ মহারাজ গাধি আমার পিতা। রঘু- 
[ন্দন! আমি'এ কুশবংশে আনি! 


করিয়াছি। এই নিমিত আমি কৌশিক নামে 
বিখ্যাত-। 

রাম ! আমার অনুজ! ভগিনীর নাঁম সত্য- 
বতী। খচীক নামক মহর্ষির সহিত তাহার 
পরিণয় হইয়াছিল। ইনি ব্রতনিষ্ঠা ও পতি- 
পরায়ণা ছিলেন। উদার-প্রকৃতি সত্যবতী, 
পতি-পরায়ণতা-প্রযুক্ত পতির সহিত দেব- 
লোকে গমন করিয়া, কৌশিকী নামে নদী- 
রূপে পরিণত হইয়াছেন । এই পুণ্য-সলিলা 
দিব্যা মহানবী, আমার ভগিনী। ইনি জগৎ 
পবিত্র করিবার অতিপ্রায়ে স্বর্গ হইতে হিমা- 
লয় দিয়া ভূতলে প্রবাহিত হইতেছেন। 
রাম ! কৌশিকী নদীর প্রতি আমার তগিনী- 


ন্নেহ থাঁকাতে, ,আমি নিয়ত ব্রত-পরায়ণ 


হইয়া, হিমালয় পার্থে' বাস করিয়া থাকি। 
এ সেই সরিদ্বরা কৌশিকী নদী দেখা যাই- 
তেছে। ইনিই সেই আমার পতি-পরায়ণা, 
মহাভাগা,পুণ্যবতী, লত্যধর্ম-পরায়ণা, ভগিনী 
সত্যবতী। রঘুনাথ ! আমি কোন ব্রভাচরণ 
নিমিত্ত এ স্থান পরিত্যাগ করিয়া, কিছু কালের 
নিমিত নিদ্ধাত্রমে ছিলাম । এক্ষণে তোমার 
তেজোবলে দিদ্ধিলাভ করিয়াছি! , 
রঘুনন্দন ! তোমার প্রশ্নানুসারে এই 
আমি, এই দেশের সমুদয় বিবরণ, নিজ-বংশ- 
বিবরণ এবং আমার উৎপত্তির বিষয় কীর্তন | 
করিলাম । রঘুনাথ ! কথা কহিতে কহিতে | 
আমাদের খর্ধরাত্রি অতীত হইল) এক্ষণে |: 


; ভূমি. নিদ্রা যাঁও:; নতুবা, নিদ্রোভাবে পখ- 


বা 









হইয়াছে; বিহঙ্গগণ ও কুরঙ্গগণ স্থানে স্থানে 
নিলীন ও নিঃশব্দ হইয়া! রহিয়াছে। দি 
মণ্ডল নৈশ-মম্ধতমসাচ্ছন্ন হওয়াতে বোঁধ 
হইতেছে যেন, অন্বরের সকল স্থলেই সুষ্ষম 
অঞ্জনচূর্ণ বিকীর্ণ করিয়া দেওয়া হইয়াছে। 
সমুজ্ৰবল গ্রহনক্ষত্র দ্বারা বোধ হইতেছে যেন, 
বিভাবরী-বধূ কাঞ্চনী-ভূষায় বিভূষিতা হইয়া 
উপস্থিত হইয়াছে। 

রঘুনাথ! এ দেখ, লোক-লোচনানন্দ 
নিশানাথ, নিজ নির্মল কিরণাবলী দ্বার! 
ঘর্ম্ার্ত জনগণের মানস-কুমুদ বিকসিত করিয়া 


যক্ষগণ্চ রাক্ষদগণ এবং সিংহ, ব্যাত্র প্রভৃতি 
অন্যান্য মাংসাশী শ্বাপদগণ, প্রগল্ভ- ভাবে 
বিচরণ করিতেছে। 

মহর্ষি কৌশিক এই কথ। বলিয়া বিরত 
হইলেন। তত্রত্য মহর্ধিগণ সাধু সাধু বলিয়! 
তাহার প্রশংসা করিতে লাগিলেন এবং 
| কহিলেন, এই স্থমহান কৃশিকবংশ 'নিরস্তর 
ধর্মপথের .অনুবর্তী হইয়া আসিতেছেন। 
এতত্বংলীয় মহাত্মা রাজগণ সকলেই ব্রন্র্ষি- 
'] | সদৃশ । বিশেষত বিশ্বামিত্র। আপনি এই 
শে জন্ম পরিগ্রহপূর্বক ত্রাক্ষণত্ব লাভ 
করিয়া মহায়শস্বী হইয়াছেন। আঁপনকার 
ভগিনী সরিদ্বর1! কৌশিকীও এই মহান বংশ 
বা করিয়াছেন.।.. 
1.7 এইরূপে প্রমান, (কৌশিক, পরত 
গণ কর্তৃক ভুয়মান হইয়া, অংশুগাঙ্গী 
[| যেমন খন্ত গমন করেন, সেইরূপ নিশ্রাগত 


রামচন্দ্র ! এ দেখ, বুক্ষ সমুদয় নিষ্পন্দ 


উদ্দিত হইতেছেন। নিশাবিহারী জীবগণ, . 


হইতে সমর্থ হইব। , 


৯৭ 
হইলেন। রাম-লক্ষাণও বিশ্ময়াবিষ্ট হৃদয়ে 
মহর্ষিকে প্রশংসা করিতে করিতে নিদ্রা" নু 
ভূত হইয়] পড়িলেন। * | 








পর 


সপ্তাত্রংশ সর্গ। 














গঙ্গার উৎপত্তি । 

মহর্ধিগণ, রাঁম ও লক্ষমণের সহিত শো- ৃ 
নদের তীরে এইরূপে রাত্রির শেষার্দ নিষ্দিত 
থাঁকিলেন। ক্রমশ রজনী প্রভাত হইলে 
বিশ্বামিত্র কি:লন, কৌশল্যানন্দন! উদ্থিত |. 
হও, বজনী প্রভাতা! হইয়াছে; এক্ষণে প্রাতঃ- 
সন্ধ্যা করিয়া গমনের আয়োজন করিতে 
হইবে । দাশরথি, তপোধনের এই বাক্য 
শ্রবণ করিয়া! উত্থান পূর্বক প্রাতঃকৃত্য সম-. 
দায় সমাধানান্তে গমন করিতে উদ্যোগী হই. | 
লেন; এবং কহিলেন, ব্রহ্ধন ! দেখিতেছি, 
এই শোণ নদের জল নির্মল ও অগাধ; এই 
তটদেশও সুবিস্তীর্ণ বাঁলুকা পুষ্জে বিভূষিত। 
এক্ষণে আমরা কোন্‌ পথ দ্বারা এই নদী ও 
উততীর্গ হইব ? 1. 

 পদ্-পলাশ-লোচিন রাম এই কথা রি 1) 
তপোঁধন বিশ্বামিত্র তাহার সম্তোষের নিমিত্ত 
কহিলেন, মহাবাহো। ! এই নদের সকল স্থান 
অগাধ নছে। যে স্থান দিয়া মহর্ষিগণ সরাচর 
গমনাগমন করেন, তাছা আমি লক্ষ্য করি- 
য়াছি; সেই পথ অবলম্বন করিলেই আরা 
নিরাপদে ও পরষ হ্বখে. এই নদ উদ 



















৯৮ 


শ্লামায়ণ। 





অনস্তর বিশ্বামিত্্ প্রভৃতি মহর্বিগণ এবং 
রাম ও লক্ষণ, শোণ নদ পার হইয়া বছু.দূর 
গমন করিলেন। দিবা অবসান হইল । তাহারা 
সম্মুখে সরিদ্বরা ভাগীরথী দেখিতে পাইলেন । 

ংস-সারস-স্থুশোভিতা বিশুদ্বসলিলা! সেই 

জাঙ্ুবী দর্শন করিয়! তীহারা প্রীতি-প্রফুর- 
হৃদয় হইলেন ; এবং সেই দিবস সেই নদী- 
তীরেই আবাস গ্রহণ করিলেন | 

অনন্তর ত্বাহারা যথাসময়ে স্নীনপূর্ধবক 
পিতৃগণ ও দেবগণের তর্পণ করিলেন। পরে 
তাহার! অগ্রিহোত্র প্রভৃতি নিত্যহছোম সমা- 
ধান পূর্বক হুত-শেষ অম্বততুল্য হবি ভক্ষণ 
করিয়। আনন্দিত-হৃদয়ে পরম-পবিত্র! পতিত- 
পাঁবনী ভাঁগীরথীর তটে মগুলাকারে উপবিষ্ট 
হইলেন । মহধি বিশ্বামিত্র, সকলের মধ্য- 
স্থলে উপবেশন করিলেন। 

অনস্তর রাম, বিশ্বামিত্রকে কহিলেন, 
ভগবন! ভ্রেলোক্য-পাবনী সরিদ্বরা ত্রিপথ- 
গামিনী গঙ্গা কিরূপে সমুদ্রেগামিনী হুইয়া- 
ছেন, তাছ। শ্রবণ করিতে ইচ্ছ! করি । মহধি 
বিশ্বামিত্র রামচন্দ্রের মুখে তাঁদৃশ প্রশ্ন শ্রবণ 
পূর্ববক ভাগীরথীর উৎপত্তি, ভূতলে অবতরণ ও 
প্রভাব সযুদায়, সংক্ষিপ্ত রূপে বর্ণন করিতে 
আরম্ভ করিলেন! তিনি কহিলেন)-- 

রামচন্দ্র £ হিমালয় নামে নিখিল রত্বের 
আঁকর এক মহাশৈল আছেন। তাহার 
নিরুপম-রূপবতী ছুই কন্যা হইয়াছিল। 
হিমালয়ের, পত্বীর নাম মেনকা। হমধ্যমা 


মনোহারিণী দেবী মেনকা, শ্রমের হইতে এ 
জন্ম পরিগ্রহ কারয়াছিলেন। ইনিই এ কন্যাঁ- | 





দ্বয়ের জননী। মেনকাপর্ড-সম্ভৃতা এই ছুই 


(কন্যার মধ্যে জ্যেষ্ঠার নাম গঙ্গা, কনিষ্ঠার | 


নাম উমা। 

একদা দেবগণ শ্ববকার্ধ্য সাধনের উদ্দেশে 
হিমালয়ের নিকট গমনপূর্বক গঙ্গানাঙ্গী | 
সর্বাঙ্গন্ন্দরী তদীয় জ্যেষ্ঠা কন্যা প্রার্থনা | 
করিলেন। হিমালয়ও কোন আঁপতি না 


(করিয়াই তৎক্ষণাৎ ত্রৈলোক্য-পাবনী স্বচ্ছন্দ- 


পথচারিণী মহানদী দেবী গরঙ্গাকে ধর্্মানুদারে 
দেবগণের "হস্তে সমর্পন করিয়াছিলেন। | 
ভ্রিলোক-হিতাকাঙক্ষী দেবগণ ব্রিলোকের 
মঙ্গল সাধনের উদ্দেশে ভ্রিলোক-গামিনী 


গরঙ্গাকে গ্রহণপুর্র্ক পূর্ণমনোরথ হইয়া, ষথা- 


স্থানে গমন করিলেন। 

দাশরথে! শৈলরাজ হিমালয়ের ভবিতীয়া ৰ 
কন্যা তপঃপরায়ণা উমা কঠোর নিয়ম অব- 
লম্বনপূর্ববক তপস্যা করিতে লাগিলেন | সর্বব- ৷ 
লোক-পুজিতা উমা যখন তপদ্যাঁয় সিদ্ধি- | 
লাভ করেন, তখন রুদ্রে আসিয়। তাঁহার 
পাঁণিগ্রহণ করিবার নিমিত্ত শৈলরাজের নিকট 
প্রার্থনা করিলে শৈলরাজ তীহাকে এ কন্তা। 
সম্প্রদান করিলেন। | ূ 

রঘুনন্দন! হিমালয়ের এই ছুই ক কার | 
মধ্যে জ্যেষ্ঠা গঙ্গা ষকল নদীর মধ্যে প্রধান, | | 
এবং কনিষ্ঠা উম! সকল দেবীর মধ্যে প্রধান। | 
তন্মধ্যে সর্ধতৃত-হিত-সাধন-নিরতা গল্প! নিজ | 
প্রভাব দ্বারা ত্রিলৌক পবিত্র করিবার নিমিত্ত ] 
এই তূত্তলে অবতীর্ণ! হইয়াছেন। . .. | 


আম 








বালকাণ্ড। 





অত্রিংশ সর্গ। 


উমা-মাহাস্থয। 


অনন্তর হখোপবিষ্ট মহাত্া মহর্ষি বিশ্বা- 
মিশ্র এই কথা বলিয়া বিরত হইলে, রাম 
কৃতাগ্রলিপুটে তীহাকে পুনর্ববার জিজ্ঞাসা 
করিলেন, ব্রহ্গন ! আপনি যে দেবী-প্রধানা 
(উম| ও সরিদ্বরা গঙ্গার কথ! সংক্ষেপে কহি- 
লেন, তাহা আমি বিস্তারিত রূপে শ্রবণ 
করিতে ইচ্ছা করি। ইহা! শ্রবণ বা কীর্তন 
করিলে পুণ্য-পুন্ধ সঞ্চয় হয়। কৌমারংব্রত- 


চারিণী দেবী উমা সর্বদেব-প্রধান দেবদেব 


মহেশ্বরকে পতিরূপে লাভ 'করিয়া কিরূপ 
ভাবে অবস্থান করিয়াছিলেন? দেবনদী গঙ্গা 
কি নিমিভ ত্রিপথগাঁমিনী হইয়াছেন ? কি 
নিমিত্ই বা তিনি মনুষ্যলোকে অবতীর্ণ 
হইয়া সকলকে. পবিত্র করিতেছেন ? এই 
সরিদ্বর! গঙ্গা অবতীর্ণ হইবার সময় ভ্রিলো- 
কের "মধ্যে কোন্‌ কোন্‌ স্থানে কি কি কর্ম 
করিয়াছেন? 

মহাতপা বিশ্বামিত্র, দাশরথির মুখে ঈদৃশ 
প্রশ্ন শ্রবণ করিয়া তহুসমুদায় আনুপুর্বিবিক 
বিস্তারিত রূপে বর্ণন করিতে রন হইয়া! 
কহিলেন ;-- 
_.. রাম! পুর্বকালে যখন মহাতপা মহেশ্বর 
উমার পাণিগ্রহণ করিলেন, তখন ডিনি ও 
উমা পরম্পর স্পর্ধা প্রকাশপূর্ববক মৈথুন- 
ধর্শে প্রবৃত হইলেন। রাস! এই অবস্থায় 


উাহাদের দিব্য শত বর্ষ 888 হইল । 


তখাপি উমা ও মহেশ্বরের মধ্যে কাহারো 
পরাজয় হইল না 1 পরে রক্ষা ও দেবগণ 
চিন্তান্থিত হইলেন যে, এতাদূশ লোকাতীত ৷ 
সঙ্গমে যে সন্তান উৎপন্ন হইবে, তাহাকে 
কেহই ধারণ করিতে সমর্থ হইবে না। - 
* অনস্তর দেবগণ, সৈথুনাসক্ত মহাত্ধা! মহে-: 
শ্বরের নিকট উপস্থিত হইয়া প্রণিপাতপূর্ব্বক || 


কহিলেন, দেবদেধ! আপনি শঙ্কর ; সর্বজীবের 


মঙ্গল সাধন করিয়া! থাকেন; আমরা ঘকলে 
আপনাকে প্রণাম করিয়া প্রার্থনা করিতেছি, 
আপনি আমাদের প্রতি প্রসঙ্গ হউন। বিভো ! 
এই পৃথিবী, 'দেবলোক, অথবা অন্য কোন 
লোকই আপনকার তেজঃ-দস্তৃত সন্তানকে 
ধারণ করিতে সমর্থ হইবেন না। ঈদৃশ 
অবস্থায় আপনকার তেজ আপনিই স্বাত্ব- 
শরীরে ধারণ করুন। মহেশ্বর ! আমাদের 
প্রতি,ধরণীর প্রতি ও অন্যান্ত সমুদায় লোকের 
প্রতি অনুকষ্পা প্রকাশ করিয়া আপনি 
দেবী উমার সহিত ব্রহ্মচধ্য অবলম্বন করুন। 
অতঃপর আর সম্ভোগ করিবেন না। শঙ্কর ! 
দেবী উমা ও আপনকার তেজ পরম্পর 
মিশ্রিত হইয়াছে ; অতএব উমা ও আপনি | 

উভয়ে: মিলিয়৷ আত্মতেজ ধারণ করুন। | 
আপনারা তেজোধারণু না করিলে দেব- 
গ্রণ খষিগণ, মনুষ্যগণ ও উরগগণের সহিত 
সমুদয় লোক উৎন্গ হুইবার সম্ভাবনা। | 
ভ্রিলোকের হিতসাধনের নিমিত আপনি 


আপনাকে শ্থির করুন। দেবদেব"! আপৃনি 


এই সমুদবায় লোক রক্ষা করন? বউ করি- 
বেননা।. 








রামায়ণ । 





দেবগণের উদৃশ বাক্য শ্রবণ করিয়! 
ভগবান মহেশ্বর, গ্রশান্ত-হৃদয়ে কহিলেন, 
দেবগণ! পার্ববতী'ও আঁমি উভয়েই সমুদ্ভূত 
তেজ ধাঁরণ ও সংবরধ করিতেছি । অতঃপর 
আর তোমাদের কোন চিস্তা নাই। মহেশ্বর 
এই কথা বলিয়া পুনর্থবার কহিলেন, দেবগণ ! 
দিব্য শত বর্ষ সঙ্গমে আমার তেজের, যে 
কিয়দংশ ক্ষৃভিত ও স্থানচ্যুত হইয়াছে, তাহা 

কে ধারপ করিবে, বল। দেবগণ এই বাক্য 
শ্রবণ করিয়া কহিলেন, আপনকাঁর তেজের 
যে কিয়দংশ ক্ষুভিত হইয়াছে, তাহা ধরা- 
তলে নিক্ষেপ করুন, সর্ব্বংসহী তি তাহা 
ধারণ করিবেন। 

'দেবদেব মহেশ্বর। দেবগণের রা বাক্য 
শ্রবণপূর্ববক ক্ষুভিত তেজ পার্ব্বতীগর্ডে পরি- 
ত্যাগ না করিয়া! মহীতলেই নিক্ষেপ করি- 
লেন। এ তেজোদ্বারা পর্বত ও অরণ্য- 
প্রভৃতি সমেত অবনীমগডল প্লাবিত হইয়! 
গেল। পরে অমরগণ সকলে মিলিয়! হুতা- 
শনকে কহিলেন, পাবক! ভুমি পার্ব্তীর 
রেতংস্বরূপ, তুমি বায়ুর সহিত এই সুর্য 
শিব-বীর্ধ্যে অনুপ্রবেশ ,কর। পরে, সেই 
মহাতেজ, অগ্নি ঘ্বার1 পরিব্যাপ্ত হইয়ী শ্বেত 
পর্বতের আকারে 'গরিণত হইল। ইহার 
চতুর্দিকে দিব্য শরবন.সমুৎপন্ন হইয়! উঠিল । 
পাঁবক ও আদিত্যের গ্াঁয় সমুজ্্বল ও তেজঃ- 

[ সম্পন্ন সেই স্থানে অগনিসম্তব মহাতেজ! কার্তি- 
| | কেয় জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। | 
1... অনস্তর . ভ্রিদশগণ সকলেই বিনয় 

1 অজ্্, নত-শিরা ও নত-শরীর হইয়া দেবী 


ছৈমবতীকে ও মহেশ্বরকে পৃজাপুর্ব্বক পুনঃ 
পুন সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। 
শৈলনন্দিনী ভবানী, অমর্ষান্বিতা ও ক্রোধ- 
ভরে আঁরক্ত-লোচনা হইয়া সমুদাঁয় স্থর- 
গণের প্রতি দৃষ্টিপাত পূর্ব্বক শাপ প্রদান 
করিলেন ও কহিলেন, তোমর] এক্ষণে 
আমার গর্তে অনুরূপ পুত্রে উৎপাদনের 
প্রতিবন্ধকতাচরণ করিলে, অতএব তোমর! 
কখনও নিজু পত্বীতে সন্তান উৎপাদন করিতে 
পারিবে না। অদ্যাবধি তোমাদিগের পত্বীরা 
নিঃসস্তান হইবে। 

ভগবতী পার্বতী সমুদায় দেবগ্রণকে 
এইরূপ শাপ প্রদানপুর্বক পৃথিবীকেও 
শাঁপবাক্যে কহিলেন যে, বহ্ধন্ধরে ! তুমি 
বহুলোকের ভোগ্যা, বহুরূপা ও উষর-সঙ্কীর্ণ 
হইবে। তুমি আমার কোপে কলুষিতা হও- 
যাতে নিজ পুত্র হইতে কখনও স্থখিনী হইবে 
না। তুমি কামনা করিয়াও মনোমত পুত্র 
প্রাপ্ত হইন্ডে পারিবে না। 

€বদেব মহেশ্বর, ভগবতী ভবানীকে 
ব্যথিত-হৃদয়া দেখিয়া তপন্যা করিবার 
নিমিন্ত পশ্চিম দিকে গমন করিতে" প্রবৃত্ত 
হুইলেন। দেবী ভগবতীকে সমভিব্যাহারে 
লইয়। তিনি হিমালয়ের শুক্গে সংযম পূর্বক 
তপস্য। করিতে আর্ত করিলেন । 

রাম! এই আমি তোমার নিকট হিম-: 
গিরি-তনয়! উমার বিবরণ কহিলাম। এক্ষণে! 
গঙ্গার প্রভাব আদ্যোপান্ত বলিতেছি, তুমি 
ও লক্ষণ উভয়ে অবহিত স্থাদয়ে শ্রাবণ কর। | 


পপ 





উনচন্বারিংশ সর্গ। 


কুমারোৎপত্তি। 
দেবদেব মহাদেব তপস্যানুষ্ঠানে প্রবৃত্ত 


হইলে, সেনাপতি-লাভের অভিপ্রায় ইন্দ্র! 
নন্দন! অনন্তর দেবগণ সকলেই কৈলাস- 


প্রভৃতি দেবগণ, বহ্িকে পুরোবর্তী করিয়। 
ভগবান পিতামহের নিকট গমন করিলেন। 
তাহারা প্রণিপাত পুর্ব কৃতাঞ্জলিপুটে কহি- 
লেন, পিতামহ! পুর্ধ্বে ভগবান মহেশ্বর, 
তারকান্থর-বধ-সমর্থ মহাঁবীধ্য দেব-সেনা- 
পতির উৎপত্তির নিমিত্ত তেজ আধান করিয়া! 
দেবী হৈমবতীর সহিত ব্রহ্ষচর্য্য অবলম্বন 
পূর্বক ছুশ্চর তপশ্চরণে প্রবৃত্ত হইয়াছেন। 
এ পর্য্যস্ত ত পুত্র উৎপন্ন হইল ন।। পিতামহ! 
আমর! তারকান্থরের দৌরাত্ব্যে যাঁর পর 
নাই উৎগীড়িত হইতেছি; আপনিই আমা- 
দের একমাত্র গতি, এক্ষণে যাঁহ! কর্তব্য, 
আপনি তাহার উপায় বিধান করটন। 
নিখিল"লোক-পৃজনীয় ব্র্গা॥ ভ্রিদশগণের 
তাঁদৃশ বাক্য শ্রবণ করিয়। স্থমধুর বচনে কহি- 


লেন, 'অমরগণ! পুর্য্বে তগবতী পার্ধতী | 


ঈর্্যা-কলুষিত হৃদয়ে, তোমাদিগকে যে শাঁপ 
| শান করিয়াছেন, তাঁহা বিফল হইবার 
| নহে; কোন 'ঝ্যকিই তাহার অন্যথাচরণ 
| করিতে সমর্থ হইবে না। 

'; ইশলরাজ-নন্দিনী, আকাঁশ-গামিনী এই 
্াকিনী উমার জ্যেষ্ঠা ভগিনী ;.পাুপত্- 


সেই তেজোনিষেক করন। ভাহা হইলে 


নন্দন 


১৩৩ 


| শিককীরধ-সন্ভৃত অমীম-তেজ+সম্পন্ন এক পুত্র 


জন্মপরিগ্রহ করিয়! তোমাদিগের প্ার্থনানু- 
রূপ সেনাপতি হইবেন । 

দেবগণ পিতামহের মুখে ঈদৃশ বচন 
শ্রবণ করিয়া কৃতাথনম্মন্য হইয়া প্রণিপাত 
পূর্বক, আনন্দিত হৃদয়ে গমন করিলেন । রঘু- 


শিখরে উপস্থিত হইয়া মাহেশ্বর.তেজঃ- 
সম্পন্ন হুতাশনকে এবং উম্মা-ভগিনী গঙ্গাকে | | 
অপত্যোৎপাদনে নিয়োগ করিয়া কহিলেন, | 


 হুতাশন! তুমি সর্ধলোকের হিতসাধন-নিমিভ 
গঙ্গার সহিত সঙ্গত হইয়া মাহেশ্বর তেঞ্জ | | 


আঁধাপূর্ববক সন্তান উৎপাদন কর। 
অনন্তর হতাশন, দেবগণের বাক্যে সম্মত 
হইয়া গঙ্গাকে কহিলেন, শৈলনন্দিনি ! আমি | 


মাহেশ্বর তেজ আধান করিব, তোমাকে ধারণ ! | 


করিতে হইবে। গঙ্গা কহিলেন, ভগবন! আমি | | 
পাশুগত তেজঃ-সংস্ষট ভবদীয় তেজ ধারণ |. | 
করিতে সমর্থ হইব না। ভগবান হুতাশন | | 
উত্তর করিলেন,গঙ্গে! তুমি মদীয় তেজ গ্রহণ | | 
করিয়া এই পর্বতেই পরিত্যাগ কর। ঘ 
 আনস্তর গঙ্গা তথান্ত বলিয়া সেই তেজ | 
গ্রহণ 'ল্করিলেন। তিমি বিরূপাক্ষ-বীর্য্য- 

সংস্থষট অগ্নিবীর্ধয গ্রহণ করিবাধাত্র তত্ক্ষপাৎ 
বিহ্বলা ও মুক্তা হইয়া পড়িলেন। ঝঘ- 
গঙ্গ। গর্ভধারথে অসমর্থ। হইয়া 
কৈলাস-শিখরে সেই তেজ প্রসব ০ 


“ফেলিলেন। 
তেঞ্জঃ-সম্পন্ন হতাশন, এই পর-নারীর গর্ডেই |. 


মন্দাকিনী এইরূপে রম্য শরবন মধ্যে 


হা স্থলিত, অজাতগায় পরিণত, মহা" 








পামায়ণ। 





তেজোঁময় গর্ভ পরিত্যাথথ করিয়াই যথা- 
স্থানে গমন করিলেন । গঙ্গাগর্ভ-বিনির্গত তণ্ড- 
কাঞ্চন-সদৃশ প্রভা-সম্পন্ন সেই তেঙ্জ পৃথিবীর 
যে অংশে নিক্ষি্ত হইল, সেই দ্বীনও তৎ- 
ক্ষণাৎ স্ববর্ণময় হইয়া গেল। তৎসমীপবর্জী 
স্থান রৌপ্যময় হইল; এবং এ তেনে 
ভীক্ষতা হেতু ভৎসমিহিত প্রদেশও, তাত্রময় 
ও লৌহময় হইয়! উঠিল । গর্ভমল হইতে রঙ্গ 
ও সীনকের উৎপত্তি হইল । 

এইরূপে মাহেশ্বর তেন্রঃসংস্থা্ট বৈশ্বা- 
.| নর তেজ ভূতলে পতিত হওয়াতে নানারিঞ 
ধাতুর উৎপত্তি হইয়াছে । হিমালয়-শিখরে 
সেই তেন্ত নিক্ষিপ্ত হইবামাত্র শৈলনাম্বদ্ধ 
' ষমুদায় বস্তই তত্তেজঃ-প্রভাবে রঞ্জিত হুইয়! 
ক্থবর্ণসদৃশ হ-রর্ণ ধারথ করিল। এই অরধি 
রহ্রিতেজঃ-সূত রিশুদ্ধ ্ববর্ধ প্রাহুর্ভৃত ও 
| জাতরূপ লামে রিগ্যাত হইয়াছে। 
- বঘুঘাথ! এই ষাহেশ্বর-তেজঃ-সংকুষ্ট বহি- 
তেজ হইতেগঙ্গা-গর্ভ-গরিচ্যুত তরুণারুণ সম- 
প্রচ শ্রীমান কুমার জন্মপরিগ্রহ করিয়াছেন। 

অনস্তর দেবরাজ প্রভৃতি দেবগ্ণ কুমার 
উৎপন্ন হইয়াছেন দেখিয়। স্তন্য প্রদ্ধান করি- 
বার নিমিত্ত কৃত্তিকাদিগকে নিযু: করি- 
লেন। রাঘব! কৃত্বিবাঁগণ এই নিয়মে এ 
দেব-কুমারকে স্তন্য পান. করাইতে সম্মত 
হইলেন যে, এই কুমার যেন আমাদিগের 
নামান্গারেই বিখ্যাত হয়। দেবগণ বলি- 


লেন, এই প্রভাবশালী কুমার কাত্তিকের' 
4]. (কৃত্তিকা-মন্দম )'নামেই সর্বালোকে বিগত 


হইবে, সন্দেহ নাই! 





কৃত্তিকাগণ দেবতাদিগ্ের ঈদৃশ বাক্য 
শ্রবণ করিয়! প্রথমত শিব-শরীর হইতে, 
পশ্চাৎ গঙ্গাগর্ড হইতে, স্বশ্ন (আ্বলিত) হুতা- 
শন-দদৃশ তেজঃগ্রভাবে দেদীপ্যমান সেই 
কুমারকে স্নান করাইলেন। প্রস্থলিত জ্বলন- 
সদৃশ মহাবাছু ক্কার্তিকেয়, গর্ভ হইতে স্ব 
অর্থাৎ স্মলিত হুইয়াছেন বলিয়া, দেবগণ 
তাহার “ম্বন্দ, এই নামকরণ করিলেন । 

অনন্তর কৃত্তিকাগণের স্তনে দুগ্ধ-সঞ্চার 
হইলে কাত্তিকেয়, ষড়ানন হইয়া সেই ছয় 
জনেরই স্তন্য পান করিতে লাগিলেন। স্থুকু- 
মার কুয়ার, মাতৃকাগণের স্তন্য পান করিস 


এক দিবসের মধ্যেই বৃদ্ধিপ্রা্ড ও হৃষীপু্ী 


হইয়া উঠিলেন | পরে তিনি নিজ বীর্ঘ্য দ্বারা 
অমংখ্য দৈত্যয়েন! পরাজয় করিয়াছিলেন। 
অগ্নি প্রভৃতি দেবগণ,অলীম-শক্তি সম্পন্ন কা্ঠি- 
কেয়কে তাদৃশ অস্তুর-পরাজয়-সমর্থ দেখিয়। 
আপনাদিগের প্রধান মেনাপতিপদে নিযুক্ত 
করিলেন । " 

রামচন্দ্র! এই তৌমার নিকট আমি 
গঙ্গার উৎপত্তি, উমার উৎপত্তি ও দেবকুমার 


 কার্তিকেয়ের উৎপত্তি বর্ণন করিলাম ) ইহ 


কীর্তন করিলেও পুণ্য সঞ্চয় হয়। 

এইভূমপুন্ন মধ্যে যে ব্যক্তি কার্ডিকোয়ের 
প্রতি তক্তি করিবেন, তিনি পুত্রপৌন্রগপের 
সহিত স্থদীর্ঘ কাল হ্বখ-সৌভাগ্য সাস্তাগ 
করিয়া! অ্বস্তকালে স্বন্দলোকে গমন ই ী 
পারিষেন। 








সু. উপপপাশী তত শা তি তি 





বালকাও। 


১ ৯৩ 





চা রা |. 


সগর-তনয়গণের জম । 
মহর্ষি বিশ্বামিত্র, রায়ের নিকট এইরূপ 
হুমধুর উপাধ্যান কীর্তন করিয়া পুনর্ব্বার 
কহিলেন, -রঘুনন্দন ! পূর্বকাঁলে অযোধ্যা 
নগরীতে গর নামে এক ধর্-পরায়ণ মহা 
প্রভাবশালী নরপতি ছিলেন। তিনি অন- 


পতাত।-নি বন্ধন সর্ববদ] পুত্র-কামনায় কানাতি- 
পাত করিতেন । ৯. 


মহারাজ সগরের ছুই মহিধী ছিলেৰ, 
প্রথয়ার নাম কেশিনী, দ্বিতীয়ার নাম স্থমতি। 


বিদর্ভ-রাজ-তনয়। সত্যনিষ্ঠা জোষ্ঠা। মহিধী, 


কেশিনী একান্ত ধর্দপরায়ণছিলেন। অরিউ- 


 নেমি-তনয়। ধর্মপরায়ণ দ্বিতীয়! মহিষী স্কম-. 
তির সদৃশ পরত্ব-রূপবতী রমণী তলে আর ) 
করিয়া! সর্ববাঙ্গন্বন্দরী কেশিনী প্রার্থনা! করি- | 


দ্বিতীয় ছিল না। 
. দ্বাশরথে! ষহারাঁজ সগর এই ছুই পত্বীর 
মহিত হিমালয় পর্বতে, ্থগ-প্রব নামক 
(শিখরে গমন পূর্বক সন্তান-কামনায় তপস্য। 


করিতে লাগিলেন । এইব্বপে সহস্র বমর ৷ 


অতীত হইলে বত্য-পরায়ণ মহর্ষি ভৃগু তাহা 
দ্নের তণস্যায় পরিতুষ্ট হইয়া সগরকে এই 
বর প্রদান করিলেন যে, রাজন ! তুমি ঈদৃশ 
মহীনুভব পুত্রলাভ করিবে যে, তদ্দারা 
ভোমার অসামান্য কীর্তি চিরস্থায়িনী হইয়া 
থাকিবে। তোযার এই ছুই পত্বীর মধ্যে 
এক গাত্থী একটিমাত্র বংশধর পুত্র প্রসব 
করিবেন, অপর থর গর্তে যাই; হজ পম 
উৎপন্ন হবে । 





সত্য- পরায়ণ ধর্শানি্ঠ তপোনিব্তত মহর্ধি 
এই বাক্য বলিলে কেশিনী ও সুমতি ক্বৃত়া-, 
গ্ুলিপুটে কছিলেন, ভবন! আঁপনি যে 
বর প্রদান করিলেন, তাহাতে আমরা মখেক 
অনুগৃহীত হইয়াছি। পরস্ত আমরা জালিতে 
ইচ্ছ। করিতেছি যে, আমাদের উভয়ের মধ্যে 
কাহার গর্ভে একটি পুত্র ও কাহার গর্তে 
মগ্তি সহত্র পুত্র উৎপন্ন হইরে, আজ 
করুন। মহধি তাহাদের এইরূপ বাক্য শ্রবণ 
করিয়া, স্থমধুর বাক্যে কহিলেন যে, তোমা- | 


"দের মধ্যে একজন ষষ্টি সহত্্ পুত্র এবং এক- 
(জন একটিমাত্র বংশধর পুত্র প্রসব করি-! 
বেন তন্মধ্যে ধাহীর যাছাতে ইচ্ছা হয়, 


তা প্রার্থনা! কর, আমি তোমাদের ইচ্ছান্ু | 
সারেই বর প্রদান করিতেছি। 
রঘুনন্দন ! মহর্ধির 'এই বাক্য শ্রবণ 


লেন ষে, তাহার একটি বংশধর পুন্র হয়; 


স্থপর্ধভগিনী তি, কীত্তিশালী ্তি হর | 


পুত্র প্রার্থনা করিলেন। পরম-ধার্শিক ভুগড |. 
তাহাদের মনোৌমত বর প্রদান করিলে, মহা- | 


রাজ সগর পত্বীপ্ধয়ের সহিত: একত্র হক 
তাহাকে চির অযোধ্য] নগরীতে ]. 


প্রতিগমন করিলেন। | 

অনস্তর কিছুকাল অতীত হইলে ঠা 
মহিষী কেশিনী, অসমঞ্জ। নাষে এক পুত্র 
প্রসব করিলেন। রঘুনাথ ! কনিষ্ঠা স্থমতিও 


* একটি তুম্থ প্রসব করিয়াছিলেন ।, কিছুকাল 


পরে এ অলাবু ভেদ করিয়া, যষ্টি সহস্র পুন্র 
বিনির্গত হইল। ধার্রীগণ প্রত্যেক পুর্তকে 





এক একটি স্ৃতকুস্তে থাপনপূ্ববক পতি ও 
বর্ধমান করিতে লাগিল। 
অনস্তর কালক্রমে সগর-তনয়গণ সকলেই 
যৌবন-পথে পদার্পণ করিলেন। যষ্ত্িসহত- 
সংখ্য রাজকুমার সকলেই সমবয়স্ক, সম- 
বীর্ধ্য ও সম-পরাক্রম হইয়া উঠিলেন। 
রগর-তনয়গণের মধ্যে সকলের জ্যেষ্ঠ 
অসমঞ্জা সর্বাপেক্ষা সমধিক পরাক্রমশালী 
| হইয়াছিলেন। রখুনাথ ! তিনি বালকগণকে 
। ধরিয়া সরযৃজলে নিক্ষেপ করিতেন। তাহার! 


(জলমগ্ন হইতেছে দেখিয়া তিনি হাস্য করিতে: 


থাঁকিতেন। অসমঞ্জা এইরূপ পাঁপাচারী, 
(1 সঙ্জন-গীড়ক হইয়া নিয়ত পৌরগণের অহিভা- 
(চরণ করাতে পিত্ত তাহাকে নির্বাসিত 
: 1 করিয়াছিলেন। 
| অসমঞ্জার একটি পুত্র হইয়াছিল, তাহার 
| নাঁধ অংশুমান। অংশুমান সকলের প্রিন্ন ও 
| ্রিষববাদী ছিলেন। কিছুকাল অতীত হইলে 
| মহারাজ সগর অশ্বমেধ হজ্ঞানুষ্ঠান করিতে 
11 হ্ানদস করিলেন। 
(1 পরে রাজা সগর অশ্বমেধ জানষ্ঠানে 
 কৃত-নিশ্চয় হইয়া উপাধ্যায়গণের সহিত 
৷ ষজীয় দ্রব্য-সাযনতরী সংগ্রহপূ্ব্বক যজ্ঞংআরম্ত 
করিলেন। ্ 


একচত্বারিংশ সর্গ। 


পৃথিবী-বিদারণ। 
অনন্ত রুনশন, প্রণীন্তহুত-হুতাশন- 


1 সদৃশ তেজ+সম্পম মহর্ষি বিশ্বামিত্রের বাকা 


শ্রবণ করিয়া পরম শ্রাত-হ্ৃদয়ে কহিলেন, 
ভগবন! আমার পূর্বপুরুষ রাঁজা সগর 
কিরূপে অশ্বমেধ যজ্জের অনুষ্ঠান করিয়া- 
ছিলেন, তাহা! আমি বিস্তারিত রূপে শ্রবণ 
করিতে বাঁসনা করি। 

বিশ্বামিত্র সহাস্য মুখে রামকে কহিলেন, 


.রঘুমাথ ! আমি মহাত্মা সগরের বৃত্তান্ত 


বিস্তারিত রূপে কীর্তন করিতেছি, শ্রবণ কর। 

শহর-শ্বশুর শ্্ীমান হিমাচল ও বিদ্ধ্- 
পর্বত যে স্থানে স্পদ্ধাপূর্বক পরস্পর পর- 
স্পরকে নিরীক্ষণ করিতেছেন, সেই স্থান 


অতীব পবিত্র ও সর্বত্র বিখ্যাত। পুণ্যাতব। 
সাধু জনগণ এঁ স্থানে বাঁদ করিয়া থাকেন। 


মহাত্ম! সগর সেই পুণ্য-ভূমিতে ই যজ্ঞ আরস্ত 
করিলেন। কাকুৎস্থ! দৃঢ়ধন্থা মহারথ অংগু 
মানি, মহারাজ সগরের আজ্ঞানুসারে অশ্ব- 


রক্ষা কার্ষ্যে নিযুক্ত হইলেন। অশ, ভূমগুল 
প্রদক্ষিণপূর্ববক যজ্জবাটে উপস্থিত হইলে 
খত্বিক্‌ ও উপাধ্যায়গণ যজ্ঞকার্য্যে ব্যাপৃত | 


হইলেন। 
মহারাজ সগর এইরূপে হজ্জানুষ্ঠান 
করিতেছেন, ঈদৃশ সময়ে অনস্তরূপী নাগ 


রসাতল হইতে উদিত হইয়৷ সেই যজ্জীয় ||. 


অশ্ব হরণ করিলেন। রখুনন্দন ! তকালে 
যজ্জীয় অশ্ব অপহৃত হইয়াছে দেখিয়া খদ্ধিগ্‌ | 
গণ, যমাঁনকে কহিলেন, মহারাজ ! নাগ-; 


রূপী কৌন এমন্ত্য আপনকার যজ্জীয় অস্থ 


হরণ করিয়াছে ;আঁপনি সেই অশ্বীপহারককে | 
বিনাশ করিয়া অশ্ব প্রত্যানয়ন করুন । দি | 
এরূপে যজ্-বিষন হয, তাহা হইলে আমাদের; | 





বানকাণ্ড। 


সকলেরই অমঙ্গলহইবে ; অতএব মহারাজ ! 
| যাহাতে. যজ্ঞ নির্বিস্ষে সম্পূর্ণ হয়, তাহা 
করুন। | 

মহীপতি গর, উপরীরদে। মুখে 
এতাদৃশ বাক্য শ্রবণ করিয়। সেই যজ্ঞবাটাস্ত- 
গত সভামধ্যে যষ্টি সহস্র পুত্রকে আহ্বান 
পূর্বক কহিলেন, পুত্রগণ ! মহর্ধিগণ মন্ত্র 
প্রয়োগ ছারা এই ষজ্ঞভূমি রক্ষা করিতেছেন) 
ইহার মধ্যে রাঁক্ষলগণ অথবা নাগগণ প্রবেশ 
করিতে পারে, এমত বোধ হয় না। আমি 
অনুমান করি, কোন দেবতা আমাকে যজ্ঞ 
দীক্ষিত. দেখিয়া অমর্যান্থিত হইয়া! নাগরূপ 
ধারণ পূর্বক অশ্ব হরণ করিয়া থাকিবেন। 
এক্ষণে যজ্ঞের বিশ্ব উপস্থিত হুইল । 


গুত্রগণ ! যিনি অশ্ব হরণ করিয়াছেন, 


তিনি দেবই হউন,দানবই হউন, নাগই হউন, 
বা অপর যে কেহই হউন, তিনি রসা. 
তলে বা জলমধ্যে যেখানেই থাকুন, তোমরা 
তাহাকে সংহার করিয়। অশ্ব ,প্রত্যানয়ন 
কর। তোমাদের মঙ্গল হউক। তোমরা 
যে পর্যন্ত যক্জরীয় তুরঙ্গম দেখিতে ন! পাও, 
সে পর্্যস্ত সমুদ্র-মালিনী সমগ্র বহ্বন্ধরার 
সর্বত্রই পুগ্ানুপুঙ্থ রূপে. অন্বেষণ কর। 
অশ্বাপহারকের অনুসন্ধান নিমিত তোমর! 
প্রত্যেকে প্রযত্ব সহকারে এক এক যৌজন 
ভূমি খনন করিতে খাক। আমি যজ্ধে দীক্ষিত 
আছি; আমি যে পর্য্যস্ত অশ্ব দেখিতে ন| 


গাইব, সে পর্যস্ত পৌত্র অংগুমান এবং 


উপাধ্যায়গ্রণের সহিত এই যজ্জ কথিত, 


৯ 


মঙ্গল হউক) .তোমরা যে পর্য্যন্ত আমার 
যজ্জীয়' অশ্ব প্রত্যানয়ন করিতে 'ন! পারিবে, 
সে পর্যন্ত আমার যজ্ঞ পরিসমাপ্ত হইবে না| 
. রঘুনাথ! বন্থধাধিপতি সগর এই. কথা 
বলিলে মগর-তনয়গরণ গ্রহ উ হৃদয়ে পিতৃাক্য 
পালনে প্রবৃত্ত হইয়া পৃথিবী খনন করিতে 
আরন্ত করিলেন। পুরুষ-প্রবীর সগর-তনয়- 
গণ, বজ্জসদৃশ-কঠিন-ভূজ-বল-সহকারে কুদ্দাল 
পরিঘ শুল মুষল শক্তি প্রস্ৃতি অস্ত্র দারা 
প্রত্যেকে দৈর্ঘ্য ও প্রশ্ছে এক এক যোজন 
ভূমি খনন করিতে লাগিলেন। তৎকালে 
পৃথিবী ভিদ্যম্খনা হইয়া আর্তনাদ করিতে 
আরম্ভ করিলেন। শত. শত মহাতেজ:-সম্পন্ন 
রাক্ষস, অন্থর, নাগ এবং সর্প হত ও আহত | | 
হইতে লাগিল ; তাহাদের দারুণ আর্তনাদে | | 
দশ দিক প্রতিধ্বনিত হইয়! উঠিল। ] 
, মহাবল সগর-তনয়গণ ক্রোধাস্থিত হইয়া 
এইরূপে রসাঁতল পর্যন্ত ষ্টি সহত্র যোজন: 
আয়ত ভূমি খনন করিলেন!  রাজকুমাঁরগণ, 
পর্ববত-সম্কুল জন্বৃীপ খনন করিতে করিতে 
সকল স্থানেই "অশ্ব অন্বেষণ করিয়া ভ্রমণ 
করিতে লাগিলেন। 
অনন্তর দেবগণ, গন্ধরর্বগণ ও মধোর 
গণ, ভীত ও সম্াস্ত-চিত্ব,হইয়া পিতাঁমহের, 
নিকট গ্রমন করিলেন। তীহারা ত্রাসযুক্ত,ও 
বিষ্নবদন হইয়া! মহাম্ুভব “পিতামহকে 
প্রণাম পূর্বক কহিলেন, ভবন! সগর-তনয়- | | 
গণ সমুদয় পৃথিবী নন করিতেছে ব্রহ্ধন % | | 
তাহারা ভূমি খনন: একালে: সাহাকে সন্মুে | | 
:[ দেখিতেছে, তাহাকেই, শমন-সদনে: প্রেরণ 





১৩ 
(করিতেছে )১--“এই ব্যক্তি আমাদের যঙ্যের 
বিশ্ব করিয়াছে, এই ব্যক্তিই আমাদের অশ্ব 
(| হরণ করিয়াছে ;১ এই বলিয়া সগর-তনয়গণ, 
াহাকে সম্মুখে পাইতেছে,তাহাকেই বিনাশ 
| করিতেছে। ব্রন্মন ! আমর আঁপনকার নিকট 
সগর-তনয়দিগের অত্যাচার নিবেদন করি- 
লাম। এক্ষণে আপনি ইহা শ্রবণ করিয়া 
হা কর্তব্য হয়, অবধারণ করুন। অশ্বানু- 
স্ধান-প্রবৃভ সগর-তনয়গণ, যাহাতে আপন- 
কার সৃষ্ট সমুদায় জীব সংহার করিতে না 
| পারে, তাহার উপায় বিধান করুন। 


দিচত্বারিংশ সর্গ। 
ৃ , কপিল-দর্শন | 
ভগবান পিতামহ ভয়োদ্িয় দেবগণের 
মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া কহিলেন, 
অমরগণ ! যিনি সমুদয় জগৎ ধারণ করিতে- 
ছেন, ধাহার উৎপত্তি ও বিনাশ নাই, যিনি 
| ভগবান ও সকলের প্রভু; এই বন্বন্ধরা 
তাহারই পত্থী। তিনি কপিলরূপ খায়ণ পূর্ধবক 
1 নিরন্তর ধরণী ধারণ করিতেছেন | ধরণী-বিদ্া- 


রণ ও ধরণীর প্রতি ঈদৃশ অত্যাচার দেখিয়া 
তিনি কখনই উপেক্ষ|! করিবেন না । আমার 


বোধ হইতেছে, সগর-পুত্রগণ যে পৃথিবী খনন 


করিবে, তাহা তিনি পূর্ব্বেই জ্ঞানচক্ষু দ্বারা 
| দেখিয়াছেন এবং এ অনীম-তেজা-সম্পন্ন 
|. | রাজকুমারেরা যে তাহার কোপাযি দ্বার! দগ্ধ 


[| হইয়া বিনষ্ট হইবে, তাহাও হার পরি ও 


জ্ঞাত নাই। 


বামারণ। 


: অনন্তর দেবগণ, দেবর্ষিগণ, পিতৃগণ ও 
ন্ধর্ববগণ, সকলেই পিতামহ-বাক্য শ্রীবগ 
করিয়া যথাস্থানে প্রস্থান করিলেন। 

এ দিকে মহাঁবল-পত্বাক্রান্ত সগর-তনয়- 
গণের মহীতল খনন কালে বজ্ত-নির্ধোষের 
ন্যায় অতীব দারুণ মহান শব্ধ শ্রুত হইতে 
লাগিল। অনন্তর ডাহার! সকলে মহীতল 
খনন পূর্ববক পৃথিবী প্রদক্ষিণ করিয়া পিতার 
নিকট আসিয়া কহিলেন, পিত! আমরা 
সমুদায় পৃথিবী প্রদক্ষিণ করিয়াছি) যাদো- 
গণ, মহা গ্রাহগণ, দৈত্যগণ, দানবগণ, রাক্ষস- 
গ্রণ অথবা আর যাহারা সম্মুখে পড়িয়াছে, 
তাহাদিগের সকলকেই আমরা শমন-সদদে 
প্রেরণ করিয়াছি। রাজন ! যে ব্যক্তি অশ্ব- 
হয়ণ পূর্বক যজ্ঞেঁ ব্যাত্াত করিয়াছে, 
তাহাকে ত কোথাও দেখিতে পাইলাম না। 
পিত! এক্ষণে আমরা কি করিব, তাহ! 
নিরূপণ পূর্ববক আজ্ঞা করুন। 

মহারাজ সগর, পুত্রগগণে্স এতাদৃশ বাক্য 
ভবণ করিয়া মন্ত্রনিশ্চয় পূর্বক কহিলেন, 
তোমরা রসাতল ভেদ করিয়। পুনর্বধার অশ্ব 
অন্বেষণে প্রবৃত্ব হও। যখন অশ্বাপহারককে 
দেখিতে পাইবে, তখন তোমরা অস্ব-প্রত্যা- 
হরণ পূর্ব্বক কৃতকৃত্য হইয়! প্রত্যাগমন 
করিবে। 

যগ্ঠি-সহজ্র-সগ্বর-তনয়, পিতা রী এই 
রূপ আদি হইয়্! রসাতলাতিসুখে ধাবমান 
করিতে করিতে দেখিতে পাঁইলের, ধয়া়র- 








| এই মহীমগুল ধারণ করিতেছেন।. সগর- 
 তনযগণ এই দিগ্থজকেও স্পর্শ এবং প্রদক্ষিণ 


২ ক 
। সহ পেন লি 
্ নি তি. শািীিিশীশীীিশীীীিিঁ শা শী শশা শাশশ শর্ট শী শশী এ স্টল ্ কি 
তে 





নর ও। ১৪ 



















, . ভীমবেগ মহাবল মহাত্মা, সগর-তনয়গণ, 
অমর্ধান্থিত হইয়া এইরূপে উত্তর-পূর্ব দিক 
খনন করিতে করিতে এক শ্থানে দেখিতে || 
পাইলেন, কপিলরূগী সনাতন বাছুদেব মারা- 
য়ণ অবস্থান করিতেছেন; তাঁহার অনতিদুরে 
ভাছাদের যজ্জীয় অশ্ব চরিতেছে। এতদর্শনে |. 
মগর-উনয়গণের আনন্দের পরিমীমা রহিল |. 
না। তাহারা মহর্ষি কপিলকেই অশ্বাপছারী 
মনে করিয়া রোষ-কষায়িত লোচনে খনির, 
লাঙ্গল, শিল! ও নানাবিধ বৃক্ষ গ্রহণ পুর্ব্বর ; 
তাহার প্রতি ধাবমান হইলেন ও কহিতে 
লাগিলেন, ছু*াতসন ! ক্ষণকাল থাক, পলায়ন! 
করিও না। তুমি আমাদিগের যজ্জীয় অশ্ব 
হরণ করিয়াছ। ঘূর্ঘ! তুমি জান না যে, আমর! 
প্রবলপ্রতাপ মহাঁরঃজ সগরের পুত্র! তোমার 
সংহারের জন্য আপিয়াছি ! 7 
রঘুনন্দন ! মহর্ষি কপিল ঈদৃশ বাক্য 

শ্রবণ পূর্বক রোষাবিষ্ট হইয়া হস্কার ত্যাগ 
করিলেন। অমীম-তেজঃসম্পন্ন মহাত্মা কপিল 
হুঙ্কার পরিত্যাগ করিবামাত্র সগর-তনয়গণ 
সকলেই ভন্ীতৃত হইয়া গেলেন। 


৯ ব্রিস্বারিংশ সর্গ। .. 


মগর রাজার য্স-নমান্তি। 


রঘুনাথ ! মহারাজ সগর যখন দেখিলেন, 
বহুদিন অতীত হইল, তথাপি পুক্রগপ প্রত্যা 
গত হইলেন না; তখন তিনিদীপ্মান তেবাঃ 
সম্পঙ্গ অংগুমানকে কহিলেন, বৎস! সুমি 


মন্তকদ্ধারা শৈল বন অরণ্যানী গ্রাম নগর 
প্রভৃতি নমেত এই অবনীমগুল ধারণ করিতে” 
ছেন। ূ ্‌ 
এই আশাগজ। ক্ষণবিশেষে যখন ক্লান্ত 
হইয়া! মন্তক সঞ্চালন করেন,সেই সময় পর্বত 
প্রান্তর বন প্রভৃতি সমেত এই পৃথিবীমণ্ডল 
কম্পিত হইতে থাকে । রামচন্দ্র ! সগর-তনয়- 
গ্রণ, সেই আশাগজকে প্রদক্ষিণ করিয়া 
সম্মান বর্ধন পূর্ববক সে দিক হইতে বিনিবৃত্ত 
হইলেন। পরে তাহারা দক্ষিণ দিক খনন 
করিতে করিতে দেখিতে পাইলেন, মন্দরাঁ- 
চল-নদৃশ মহাকায় মহাপন্স-নামক মহাত্। 
গজরাজ বিরাজ করিতেছেন রর 
সগর-তনয়গণ, এই মহাঁকায় দিগগজকে 
দেখিয়া যার পরনাইবিম্ময়াভিভূত হইলেন। 
পরে তাহারা তাহাকেও প্রদক্ষিণ করিয়া! 
পশ্চিম-দিক খনন করিতে আরম্ভ করিলেন। | 
দে দিকেও দেখিতে গাইলেন, কৈলাস-. 
শিখর-সঙ্গিত সখুল্লত দৌমনস নায়ক মহাবল 
আশাগজ অবন্ছান করিতেছেন । 

অনন্তর মহাবীর সগর-তনয়গণ এই দিগ্‌- 
গরজকেও প্রদক্ষিণ পূর্বক অনাময় জিজ্ঞাসা 
করিয়া পুনর্ধধার পৃথিবী খনন করিতে করিতে 
উত্তর দিকে গমন করিলেন । সেখানে তাহার 
দেখিতে পাইলেন, হিম-সংঘাত-সদৃশ-শুভ্র 
বর্ণ ভন্্র-নামক দিগ্গজ, রমণীয় শরীর দ্বারা 



























তোমার পিতৃব্যগণের অনুসন্ধানার্থ গমন কর; 
বিশেষত যে ব্যক্তি অশ্ব অপহরণ করিয়াছে, 
তাহারও অন্বেষণ করিতে হইবে, অতএব তুমি 
এক্ষণে শরাসন গ্রহণ পূর্ববক যাত্রা! কর। মহী- 
মণ্ডলের অভ্যন্তর প্রদেশে বহুবিধ বহুসংখ্য 
প্রবল প্রাথী আছে; তাহারা যদি অশ্ব অপহরণ 
করিয়া থাকে,তুমি তাহাঁর প্রতিবিধান করিবে। 
বম! তুমি.তোমার পিতৃব্যগ্রণের অনু- 
সন্ধান পূর্ধবক যজ্ঞ-বিস্বকারী অশ্বীপহারী ছুরা- 
স্বাকে বিনাশ করিয়া অশ্ব গ্রহণ পূর্বক কৃত- 
কৃত্য হইয় প্রত্যাবর্তন. করিবে। তুমি মহা- 
বীর ও কৃতবিদ্য; তুমি-পরাক্রয় বিষয়ে পূর্বব- 
পুরুষগগের সমকক্ষ ; এক্ষণে তুমি এই, যজ্ধ 
হইতে আমাকে উদ্ধার কর। 
_.. প্রবল-পরাক্রাত্ত অংশুমান, মাতা সগ- 
রের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়] খড়গ ও.সশর 
[| খরাসন গ্রহণ পূর্বক তত্ক্ষণাৎ যাত্রা! করি- 


1 লেন। প্রথমত য়ে পথে সগর-তনয়গণ গমন 


করিয়াছিলেন; তিনি তাহাদের অন্বেষপার্থ 
সেই পথ অবলম্বন পূর্বক মহাবেগে ধাবমান 
হইলেন। পরে. মহাত্বা সগগ্-তনয়গণ যে 
স্থলে ভূতল খনন করিয়াছিলেন, তিনি তন্মধ্যে 
প্রবিউ হয়! দেখিলেন, নিহত সহজ হর 
বক্ষ ও রাক্ষরগণের মুতদেহ নিপতিত রহি' 
'| যাছে। পরে তিনি বই্দুর গমন করিয়! বিরূ- 
| পাক্ষ-নামক দিগ্গজকে দেখিতে পাইলেন। 
- মহাবীর অংশুমীঘ বিরূপাক্ষকে প্রদ- 
ক্ষিণ পূর্ববক অনাময় প্রশ্ন করিলেন; পরে 
1 তিনি পিতৃত্যগ্ণণ কোন্‌ দিকে খ্য়াছেন, কোন্‌ 


[তক বাঅর্থহরণ করিয়াছে, তাহা 


জিজ্ঞাসা করিলেন। মহামতি.আশাগজ,মমীপ- 


বস্তা অংশুমানের বিনীত. বচন শ্রাবণ. করিয়! 
কহিলেন, তুমি এই পথে গমন কর; তুমিই 
কৃতকার্ধ্য হইয়। প্রতিনিবৃত্ত হইতে পারিবে। 

শুমান বিরূপাক্ষের এই বাক্য শ্রবণ 
করিয়া অন্যান্য দিগ্গজদিগকেও যথাক্রমে 
ন্যায়ানুসাঁরে জিজ্ঞাসা করিতে আরম্ভ করি- 
লেন। অন্তান্য দিগ্গজগণও তাহার অভ্যর্থনা 
পূর্বক কহিলেন, তুমি গমন কর, তুমিই অশ্ব 
লইয়! প্রত্যণগমন করিতে পারিবে। প্রবল" 
পরাক্রান্ত অংশুমান ভাহাঁদিগের তাদৃশবাক্য | | 
শ্রবণ করিয়া যে স্থলে সগর-তনয়গণ . ভক্ | | 


রাশীকৃত হইয়াছেন, ক্রমে ক্রমে সেই স্ছলে 


উপস্থিত হইলেন।' 

. আনস্তর অংখ্খমানমখম নেখিলেন, ছার 
পিতৃব্যগণ ভম্মারশেষ হইয়া-পড়িয়! আছেন, 
তখন তিনি নাতিশয় শোর ও ছুঃখে অভিভূত 
হইয়া আর্তত্বরে রোঁদন-করিতে লাগিলেন । 
পরে তিনি চুতুর্দিক নিরীক্ষণ“করিয়া দেখিতে 
পাইলেন, পর্ব-দিবসে নাগ কর্তৃক অপহৃত 
যঙ্জীয় অশ্ব অদূরে বেল্লাবনে বিচরণ টি 
তেছে। 

মহাতেজা মহাত্মা অংশুমান, ক 
গণের তর্পণ করিবার. অভিপ্রায়ে জল অন্বেষণ | | 
করিতে লাগিলেন, পরস্ত তিনি কোন চ্ছানেই, 
জলাশয় দেখিতে পাইলেন না। পরে তিনি |. 
চতুর্দিকে দৃষ্টিপাত পূর্ববক নিরীক্ষণ করিতে 
ছেন, এমত মময় তাহার 'পিভৃব্যগণের মাতুল || 
'| বিহঙ্গরাজ...গরুড়কে : দেখিতে ...পাইর়েন.। 





বালকাণ্ড। 


১৩৯ 





| পুরষোত্তম ! তুমি শোক করিও না; সগর- 
তনয়গণের ঈদৃশ বিনাশ লোকের হিত-সাধ- 
মোদ্দেশেই হইয়াছে । অসীম-তেজ:-সম্পন্ন 
মহর্ষি কপিল, কোপানল দ্বারা সেই মহা 
বল ছুর্দর্ষ রাজকুমাঁরদিগকে দগ্ধ ও ভম্মসাৎ 
করিয়াছেন; স্থতরাঁং অন্য কোন জলে তাহা- 

| দের তর্পণ করা বিধেয় হইতেছে না। মহা" 
বাহে! ! গঙ্গা গিরিরাজ হিমালয়ের জ্যেষ্ঠা 
ছুহিতা; তিনি লৌকপাবনী ও সরিতশ্েষ্ঠা। 
তুমি ভাহারই পবিত্র মলিলে পিভুলোকের 
উদকক্রিয়া করিতে চেষ্টা কর; যাহাতে সেই 

| লোকপাবনী গঙ্গা, ভন্মরাশীকৃত সগর-তনয়- 


গণকে প্লাবিত করেন, তদ্বিষয়েও যত্বশীল ইও। , 


পতিত-পাবনী গঙ্গার সলিলে যে সময়ে এই 
অস্থি সমুদায় ক্িল্ন হইঘে, সেই সময়েই সগর- 
তনয়গণ স্বর্গারোহণ করিবে । তোমার মঙ্গল 
হউক। এক্ষণে যদি ভুমি গঙ্গাঁবতাঁরণে সমর্থ 
হও, তাহা হইলে গমন কর; দেবলোক 
হইতে গঙ্গাকে মহীতলে আনমন করিতে 
যত্ববান হও। আপাতত তুমি এই অশ গ্রহণ 
| পূর্ব্বক ষজ্ঞভূমিতে গমন করিয়া পিতাঁমহ- 
প্রবর্তিত অশ্বমেধ যজ্ঞ সসম্পন্ন কর। 
 মহাষশ। মহাবীর অংগমান বিহঙ্গরাজের 
তাদুশ বাক্য শ্রবণ করিয়া অশ্বগ্রহণ পূর্ববক 
ত্বরাস্থিত হইয়া যজ্ঞভূমিতে উপস্থিত হই- 
| লেন; এবং যজ্ঞে দীক্ষিত রাজ! সগরের 
নিকট গমন পূর্ববক, গরুড় যাহা যাহা বলিয়া- 
ছিলেন, তত্সমুদায় নিবেদন করিলেন । মহী- 
পতি সগর অংশুমানের মুখে তাদৃশ দারুণ 
বাক্য শ্রবণ করিয়া ব্যখিত-দয় হইলেন; 


এবং অপরিতুষ্ট-হৃদয়ে ই অশ্বমেধ যজ্ঞ সমাপন 
করিলেন। | 
: অনস্তর ধীমান মহীথাল সগর র এইরূপ 
যজ্ত সমাধান করিয়! পুরী-গ্রবেশ করিলেন। 
তিনি কিরূপে গঙ্গাকে অবনীতলে আনয়ন 
করিবেন, তদ্বিষয়ে কোনরূপেই ইডি 
হইতে পারিলেন না। ্‌ 
এইরূপে মহারাজ সগর গঙ্গাবতারণ 
বিষয়ে কোনরূপ উপায় অবধারণ করিতে না 
পারিয়াই, ত্রিংশৎ সহত্র বৎসর পৃথিবী পালন 
পূর্বক কালগ্রাসে পতিত হইলেন। 


চতৃশ্ত্বারিংশ সর্গ। 





ভগীরথের প্রতি বরপ্রদান। 


রাম! মহারাজ সগর দেবলোকে গমন 
করিলে প্রজাগণ ও অমাত্যগণ মিলিত হইয়! 
ধার্মিক অংশুমানকে মহীপতি-পদে প্রতি- 
ঠিত করিলেন। মহীপতি অংশুমান অতীব 
মহাত্মা ছিলেন। তীহার এক পুত্র হইয়া- 
ছিল; এ পুত্রের নাম দিলীপ। অমর-প্রভ 
মহাঁযম্থা অংশুমান, দিলীপের প্রতি রাজ্য- 
ভার অর্পণ পূর্বক স্থপরিত্র গঙ্গাবতারণ অস্ভি- 
লাষে হিমালয়-শিখরে তপস্যা করিতে আর 
করিলেন। | 
অসীম-তেজ?-সম্পন্ন, মাথা: গহগমান, 
দ্বাত্রিংশৎ সহ বহসর. যহাঘোর তপস্যা | 
করিয়া পূর্ণমনোরধ না হইয়াই স্বর্ণলাচ্ড |. 
করিলেন। মহাতেজ! দিলীপৃও বহুবিধ-ঘজ্ঞ | 








বানায়ণ। 





নুষ্ঠান পূর্বক বিংশতি সহস্র বৎসর পৃথিবী 
পাঁলন করিয়াছিলেন । এই মহাত্মা! মহী- 
পতি, সগর-তনয়গণের ভক্মীকরণ-বৃত্তাস্ত শ্রবণ 
করিয়া! অবধি যায় পর নাই দুঃখোপহত- 
হৃদয়ে কালাতিপাত করিতেছেন; কিছু: 


মাত্র ইতিকর্তব্যত1.নিকনপণ করিতে সমর্থ 


হয়েন নাই। তিনি নিরন্তর চিস্তা করিতে 
লাগিলেন, যে, কিরূপে গঙ্গাকে মহীতলে 
আনয়ন করা যাইবে ) কিরূপে সগর-তনয়- 
গণের তর্পণাদি ক্রিয়া! হইবে; কির্ূপেই বা 
তাহাদের উদ্ধার হইতে, পারিৰে !. 
তত্তজ্ঞান-সম্পন্ন -ধর্দনিষ্ঠ দিলীপ, নির- 
স্তর এইরূপ চিস্তা-সাগরে মগ্র থাকেন) ইতি- 
| মধ্যে ভগীরথ নামে তাঁহার এক পরম-ধার্মিক 


(| পুত্ত জন্ম-পরিগ্রহ করিলেন। পুরুযোভম! | লে 
 মহীপতি দিলীপ গঙ্গাবতারণ বিষয়ে কোন- 


রূপে কৃতকার্ধ্য হইতে না পারিক়্াই গীড়াভি- 
ভূত হইয়া কাল-কবলে নিপতিত হইলেন। 
এই পুর্ুষ-সিংহ বন্ুন্ধরাধিপতি দিলীপ, 
উপযুক্ত তনয় ভগীরথের হস্তে রাঁজ্যভার 
সমর্গণ করিয়া পুশ্যকর্ত্োপার্ছিিত বাত 
গমন করিয়াছিলেন । 

রঘুনন্দন ! রাজর্ধি ভগীরথ তীর র্ 
পরা়ণ ছিলেদ। তিনি নিঃসন্তান ছিলেন 
বলিয়া সর্বদাই 'উপযুক্ষ সন্তান কামনা করি- 
তেন। পরে তিনি অনপত্যতা-নিবন্ধন সচির- 
গণেয় হস্তেই রাজ্যভার অর্পণ করিয় গঙ্গা- 


নয়নের অভিপ্রায়ে গোকর্ণনামক হিমালয়”, 


শিখরে অনন্ত-সাধারণ তপস্যার রা 
তি লাখিলেন। 


- 'অসীম'তেজ-সম্প্দ রাজ! ভগীরখ, ইন্দ্রিয় 

যম পূর্ববক মংযত হৃদয়ে কখনও উর্ধাবান্ছ 
হইয়া থাকিতেন; কখনও বা অন্যবিধ কঠোর 
ব্রত ধারণ করিয়া! াঁকিতেন.। তিনি, শীর্ণ 
পর্ণ আছার করিয়া জীবন ধারণ করিতেন। 
তিনি ত্রীপ্বকালে পঞ্চতপা। হইয়া, হ্মস্ত- 
কালে জলমগ্ন থাকিয়া, বর্ষাকালে জলদ-পট- 
লের অভ্যন্তরে অবস্থিতি করিয়া কঠোর 
নিয়ষে তপস্যা করিতেন। এইরূপে এক সহজ 
বৎসর অতীত হইলে প্রজাপতি ব্রহ্মা ভীহার 


উগ্র তপন্তায় পরিতুষ্ট হুইয়! দিব্য বিমানে 


আরোহণ পূর্ধ্বক . অমরগণ ' লযভিধ্যাহাইর 


তদীয় আশ্রমে আগমন করিলেন । তিমি 


তপঃ-পরায়ণ ভগ্গীরথকে আহ্বান পূর্বক কছি- 
ন, মহ্াভার্গ 'মহীপ্পাল ত্রগীরখ1;'. আঁষি 
তোমার উপর পরিতূষ্ট হুইয়াছি; তোমার 
ঘে বর অভিলাধ, আমার নিকট প্রার্ন! 

মহাঁতেল! ভগীরখ, স্থপতি ত্রক্মাকে 
স্বয়ং আগমন করিতে দেখিয়া কৃতাঞ্জলিপু্টে 


কহিলেন, ভগগবন ! যদি আমার উতপোঁবল | | 


থাকে, যদি আপনি 'আঁমার প্রতি স্বর্ীত 
হইয়া থাকেন, তাহা হইলে 'স্গর-তনয়গণ 
যাহাতে আমা হইতে জল: প্রার্থ হয়েন 
তাছার বিধান করুন। মহর্ষিকপিলেরশাগে | | 
আমার গ্রপিতামহগ্ষণ ভন্মীভূত হইযাছেম) | 

এক্ষণে : সেই দেহ-তল্ম গঙ্গাজলে “প্লাবিত 
হইলে তীহারা নিষ্পাপ হইয়াদেবলোফেগমন | 
করিতে পারেন। এতত্্যতীতত্ামি আয় একটি 
বর প্রার্থনা, করিতেছি: যে, এই। দর্কাপ্রধাম |. 











রর বিখ্যাত ইন্াকুবংশ যাহাতে লোপ | 


নাহয়) ভাহার বিধান করুন! " 

মহারাজ ভগীরথ ঈদৃশ বর প্রার্থনা করিলে 
1 নর্বলোক-পিতামহ ক্রন্ধা হুমধুর বাক্যে 
কহিলেন, ভপোধন মহাভাগ মহারথ তত্ী- 
রথ! ভূমি যাহা প্রার্থনা করিতেছ, তাহাই 
সথসিদ্ধ হইবে। এই ইক্ষাকু-বংশ কোন কাঁলেই 
বিচ্ছিন্ন হইবে না, চিরকাল অক্ষয় হইয়। 
থাকিবে । পরস্তগঙ্গানয়ন-বিষয়ে আমি একটি 
সতপরামর্শ বলিতেছি, শ্রবণ কর'। 
' এই সরিশ্বরা গঞ্জ! যে সঘয় দেবলোক 
হইতে বিছাতা হইয়া মহাঁবেগে ধরণীতলে 
নিপতিত হইবে) লে লময় সমুদায় পৃথিবী 
পনিদীর্ণ হইয়া! যাইবার সম্ভাবন।। রাজন! 
পৃখিরী কখনই গ্রক্গার পণন-বেগ সহা করিতে 
পারিবেন মা । তুমি 'দেবদেব' মহাদেবকে 
গ্রসম্ন করিয়। তীর নিকট এইন্প প্রার্থনা 
কর যে, গঙ্গাবতারণ কালে তিনি যেন মেই 
বেখ ধারগ ফরেন ক্রদ্ষাথের মধ্যে যহেশ্বর 
ব্যতীত 'অপন- কোন . ব্যক্তিকেই এরূপ 
দেখিতে পাই ল যে, গঙ্গাবতরপ-কাঁলে সেই 
ছুঃদছ বেগ ধারণ ফল্পিতে সমর্থ হয়েন;.অড- 
এব যাহাতে মহেখর পরিতুষ্ট হয়েন, তদ্ধিষয়ে 
তুমি মন্বান হও | 

তগঘান প্রপিভামহ ত্রহ্মা, মহারাজ ভগী- 
রখকফে 'এইফপ বলিয়া মহীতলে গঙ্গানয়ন 
বিষয়ে উপদেশ প্রদান রা দেবলোঁকে 
গবন ইতি । 





১১ 


. পঞ্চচত্বারিংশ সর্থ। 





গঞ্জাবন্তরণ। 1০ 
অনভ্তর পিতামহ ব্রঙ্ধা গমন করিলে 
মহীপাল ভগীরথ অন্ষ্ঠ 'ঘার! মহীতল অবঃ 
লম্ব্ পূর্ব্বক নিরবলম্, উর্ধবাহ্‌, নিরাশ্রয 
ও বায়ু-ভক্ষ হুইয়! স্থাগুর ন্যায় স্থিরভাঁবে 
দিবারাত্রি অবস্থান পূর্বক এক বৎসর টপ 
বাস করিয়া রহিলেন। 
পরে যখন সংবৎসর পূর্ণ হইল, তখন 
সর্বদেব-প্রপুজিত দেবদেব ভূতভাবন ভবানী- 
পতি, সমাগত হইয়া ভগীরথকে কহিলেন, 
পুরুযোতম 1 আমি তোমার প্রতি পরম প্রীত 
হইয়াছি। ত্রিপথ-গাষিনী গা যখন দেব- 
লোক হুইতে ভূলোকে পতিত হইবেন, তখন 
আমি তাহার বেগ ধালসণ করিম ০ 
প্রিয়কার্য্য সম্পাদন করিব.। 
অনস্তর সৃতনাথ ব্যোমকেশ, হিমাডি- 
শিখরে আরোহণ পূর্ববক মন্দাকিনীকে আহ্বান 
কিয় কহিলেন, গঙ্গে! তুমি এক্ষণে নিল 
তিতা হও। 'অসীয-তেজঃ-সম্পন্ন দেবে 
মহাদেঘু এই কথা বলিয়া শৈল-কদ্দর-সদৃশ 
বছ-যোজন-বিস্তী্ণ বিপুল জটাকলাপ চু 
দিকে বিকীর্ণ করিয়া অবস্থান হরিলেম। 
দেবনদী গঙ্গা গগন হইতে পরিচ্যুতা হইয়া 
মহীবেগে তাহার মস্তফোপরি রি ৪ 


লাগিলেন । 


নিরিরাগের হযেষ্ঠ-তময়! স্্ব- মোড 
স্কতা পরম-ছুর্ঘর গঙ্গা, যে দময় থভোঁমাগুল 














55২ 


হইতে ছুঃসহ বেগে মহেশ্বর-শিরে নিপতিত- 
হয়েন, তখন তিনি মনে মনে চিন্তা করিলেন 
যে, আমি আোতোদ্বারা শঙ্করকে লইয়া 
পাতাল-তলে প্রবেশ করিব | ভগবাঁন ! মহে- 
শ্বর গঙ্গার তাদৃশ গর্বব দেখিয়া তাঁহাকে 
জটাজুট মধ্যেই তিরোহিত করিতে মানস 
করিলেন । ৃ 
অনস্তর পতিত-পাবনী গঙ্গ! হিমালয়-সদৃশ 
স্থবিস্তীর্ণ হৃপবিভ্রর কুদ্র-মস্তকের জটামগ্ডল- 
গহ্বরে নিপতিত হুইয়! যথাসাধ্য যত্ব করি- 
যাও কোন ক্রমেই ভূতলে অবতরণ করিতে 
পারিলেন না; তিনি জটামগুলের অস্তও 
পাইলেন ন!) এবং কোন্‌ দিক দিয় বহির্গত 
হইবেন, তাহারও পথ নিরূপণ করিতে সমর্থ 
হইলেন না। এইরূপে দেবী গঙ্গ। বিভ্রান্ত 
ও বিমোহিতা হইয়ণ সম্পূর্ণ এক বৎসর পর্য্যন্ত 
| বিষম বেগে ভূতভাঁবন ভবানীপতির মস্তকো- 
পরি পরিভ্রমণ করিতে লাগিলেন। 
মহারাজ ভগীরথ, গঙ্গা-মোচনের নিমিত্ত 
পুনর্ববার উমাঁপতি মহাঁদেবের তপস্যা করিতে 
লাগিলেন । ভগবান গঙ্গাধর ভগীরথের 'পরার্থ- 
নানুসাঁরে একটিমাত্র জটা নিক্ষেপ করিয়া 
তছুপরি আোতঃ-সংজনন পূর্ববক গঙ্গাঁঞ্ষে পরি- 
ত্যাগ করিলেন। ব্রিগথ-গামিনী পুণ্য! দেবনদী 
গঙ্গা, জগৎ পবিত্র করিবার নিমিত সেই 
তআোতোদ্বারা বিনির্গতা হইলেন। ভগবান 
মহেশ্বর গঙ্গাকে বিন্দু সরোবধরের অভিমুখে 
| পরিত্যাগ করিয়াছিলেন। তিনি পরিত্যাগ, 
| করিবামাত্র গন্গা সণ্ড আোতে গমন করিতে 
[1 রব হইলেন। এই সপ্ত জোতের মধ্যে 





তিনটি আোত, হলাঁদিনী, পাঁবনী ও নলিনী, 
এই তিন মহানদী হইয়! পূর্বদিকে গমন 
করিল। অপর তিনটি স্রোত, স্থচক্ষু, সীতা 
ও সিন্ধু, এই তিন মহানদী হইয়া পণ্চিম- 
বাহিনী হইল। গঙ্গা সপ্তম আোতোদ্বারা 
ভগীরথের অনুগমন করিতে লাগিলেন । মহা- 
তেজ! রাজর্ষি ভগীরথ দিব্য রথে আরো- 
হণ পূর্বক অগ্রে অগ্রে চলিলেন ) গঙ্গা 
তাহার পশ্চাঁৎ পশ্চাৎ গমন করিতে লাগি- 
লেন। | 

গঙ্গা প্রথমত নভন্তল হইতে শঙ্কর-শিরে, 
পরে শঙ্কর-শির হইতে ধরধীতে মহাশব্ে 
নিপতিতা হইয়। বেগে গমন করিতে লাগি- 
লেন। মস্যঞ্গণ, কচ্ছপগণ ও শিশুমাঁর' 
গণ, প্রবাহ সহ নিপতিত হইয়া বসুন্ধরা 
অপূর্ধর শোঁভ! সম্পাদন করিতে লাগিল; এই 
সময় দেবগণ, খধিগণ, গন্ধবর্গণ, যক্ষগণ ও 
সিদ্ধগণ, নগরাঁকার বিমানে, মাতঙ্গে ও তরঙ্গে 
আরোহণ পূর্বক আকাঁশ' হইতে গঙ্গার 
পতন সন্দর্শন করিতে লাগিলেন । পৌঁক- 
পিতামহ ত্রহ্মাও স্বয়ং গঙ্গার অগুগমনে 
প্রবৃত্ত হইলেন। অসীম-তেজং-সম্পন্ধ দেব- 
গ্রণ সকলেই সত্বর গমনে সসন্ত্রমে সেই 
স্থানে আসিয়া উপস্থিত হইলেন। তাঁহারা 
পরম অদ্ভুত গঙ্গাবতরণ দিদৃক্ষু হইয়! আকাশ- 
মগ্ডলে অবস্থান করিতে লাগিলেন । মহাঁবেগে 
সমাগত' দেবগণের . বহুবিধ আভরণের .সমু- | 
জ্বল প্রভাচ্ছটায় বোধ হুইতে লাগিল যেন, |. 
জলধর-পরিশূন্য নভোমগুলে শত শত. দিবা ]. 
কর সমুদিত হইয়াছেন। সি 












১১৩ | 





 গ্রঙ্কাত্রোত কোথাও ব্রুততরভাবে, 
কোথাও 'বক্রভাবে,- কোথাও সরলভাবে, 
কোথাও বিস্তৃতভাবে, কোথাও প্রচণ্ভাবে, 
কোথাও বা মৃঢুভাঁবে প্রবাহিত হইতে লাগিল। 
কোথাও বা আবার সলিলৌঘ দ্বারা সলিলৌঘ 
প্রতিহত হুইয়। ভীষণ ভাব ধারণ করিল। 
চঞ্চল শিশুমারগণের, উরগগণের এবং মীন- 
গণের পতনকালে বোধ হইতে লাগিল, যেন 
নভোমগুল বিক্ষিপ্ত বিছ্যুন্মীলায় সমাকীর্ণ 
হইয়! অদৃষট-পূর্বব পরম রমণীয় শোভ1 ধারণ 
করিয়াছে। পাও্বর্ণ ফেনপুঞ্জ খণ্ড খণ্ড হইয়া 
1 ইতস্তত বিকীর্ণ হওয়াতে বোধ হইতে 
লাগিল যেন শারদীয় গুত্র গগনতলে হংস- 
মাল! সমুজ্ীন হইতেছে । 
. এইভাবে গঙ্গা-সম্জিল কখনও উদ্ধগামী, 
(1 কখনও নিম্বগামী হইতে লাগিল ; এবং এই- 
রূপে মুহমু্থ উর্ধাধোভাবে গমন করিতে 
করিতে শঙ্কর-শিরোভ্রষ হইয়া! পরিশেষে 
ধরণ-তলে নিপতিত হুইর্ল। বন্ুধাতলবাসী 
| মহাষশ। মহর্ষিগণ, গন্ধবর্বগণ ও নাগগণ বন্থৃধা- 
| তল-বাহিমী দেবী গঙ্গার গমন-পথ পরিষ্কৃত 
করিতে লাগিলেন। তাহার! ভবাঙ্গ-সঙ্গত হপ- 
বিতর গঙ্গা-দলিলে ন্নানপূর্ববক সকলেই নিষ্পাপ 
| হইলেন। ধাঁহার! শাপত্র্ট হইয়। দেবলোক 
হইতে বন্থধাতলে পতিত হইয়াছিলেন, 
তাহারা গঙ্গার পুণ্য সলিলে পৃতাত্বা হইয়া! 
পুনর্তবার দেবলোকে গমন করিলেন,। 'দৈবর্ি 
গণ ও মহষিগণ গঙ্গাতীরে উপবেশন পূর্বক 
( ইঞঈমন্ত্র জপ করিতে লামিলেন, দেবগণ :ও 


করিলেন ; অপ্লরোগণ নৃত্য করিতে লাগিল) 
মুনিগণের আহ্লাদের পরিসীম1 রহিল না) 
সমুদয় জগৎ আনন্দময় হইয়! উঠিল । 
এইরূপে ব্রিলোক-পাবনী গঙ্গা মহীতলে 
অবতীর্ণ হইলে ভ্রিলোকস্থ সমস্ত লোক প্রমু- 
দিত হইল। মহাতেজা, রাজর্ধি ভগ্গীরথ যে 
পথে চঁলিলেন, গর্গাও তাহার পশ্চাৎ পশ্চাৎ 
সেই পথে গমন করিতে লাখিলেন। কোন 
কোন স্থানে ভীষণতর-তরঙ্গ-রঙ্গ সন্দর্শনে 
বোধ হইতে লাগিল, যেন ভাগীরথী অঙ্গভঙ্গী 
গ্রদর্শন পূর্বক নৃত্য করিতে করিতে গমন 
করিতেছেন; ৬ুকাঁন কোন স্থানে বিশদ ফেন- 
পুঞ্জ তাহার সমুজ্বল কর্ণাবতংসের ন্যায় শোভ! 
পাইতেছে; ;) কোন কোন স্থলে বেগবশত | 
উদ্ভ্রান্ত জলোতের মহান আবর্ত,নাতিকুপের 
ন্যায় দৃষ হইতেছে; কোন কোন স্থলে 
প্রবলতর মহাত্রোত মহাবেগে প্রবাহিত হুই- 
তেছে; কোন কোন স্থানে হিল্লোল সমু- 


দায়ের সংঘাতে কলকল-ধ্বনি শ্রবণ করা | 


যাইতেছে; এইরূপে শৈল-নন্দিনী মন্দাঁকিনী 
হাব ভাব বিলা প্রদর্শন করিতে করিতেই 


যেন মহারথ ভগগীরথের অনুগমন করিতে 


লাগিলেন । 

এই সময় দেবগণ,* খিগণ, টৈত্যগণ, 
দ্ানবগণ, রাক্ষ সগণ, গন্ধবরগিণ যক্ষগণ, কিস্র- 
গণ, উরগগণ ও অপ্নরোগণ মকলেই তগীরথ- 
রখের অনুবর্তী হইলেন। সমুদধায় জলচর 
জন্তগণও পরম প্রীত হ্থাদয়ে ক্রীড়া করিতে 
করিতে ভ্রিপথথামিনী গঙ্গার প্রবাহ সমস্টি- 
ব্যাহারে প্রবাহিত হইতে লাগিল। 





১১8 


রামচন্দ্র ! এইরূপে রাজর্ষি ভগীরথ যে 
পথে গমন করিতে লাগিলেন, সর্বলোক-নম- 
স্কৃতা সর্ব-পাঁপ-বিনাশিনী যশন্বিনী গঙ্গাও 
সেই পথে চলিলেন। 'এক স্থানে অদ্ভুতকর্ণা 
মহাত্মা জু হজ্ঞানুষ্ঠান করিতেছিলেন, 
বেগবতী গঙ্গা ভগ্ন মনোরথা হইয়া তাহার 
যজ্ঞবাট প্লাবিত করিয়া দিলেন। রাঁজর্ধি 
জু, গঙ্গার অবলেপ দেখিয়া রোষাবি্ 
হইলেন ; এবং অদ্ভুত যোগবলে তাহার সমু- 
দায় সলিল পাঁন করিয়! ফেলিলেন। 

অনন্তর দেবগণ, গন্ধররবগণ ও মহর্ষিগণ 
সকলেই বিল্ময়াবিউ হইয়। পুরুষোত্তম 
মহাত্মা জহুর পূজা! ও স্তব করিতে লাগিলেন; 
এবং যাহাতে গঙ্গার অন্তর্নিহিত পতিভাঁব 


বিদুরিত হয়, সেই অভিপ্রায়ে ভীহীকে জহুর 


কন্যা-্থানীয় করিলেন। তখন মহাঁতেজা 
প্রভাবশালী জঙ্গ, শ্রবণযুগল দারা গঙ্গাকে 
বহিষ্কৃত করিয়া দিলেন। গঙ্গা এই অবধিই 


জহু হুতা ও জাহুবী নামে বিখ্যাত হইয়াছেন 


* ব্রন্মপুরাণে বর্ণিত আছে, “চন্দ্রবংশীয় রাজা স্থুহোত্র হইতে 
কেশিনীর গর্ভে জহুর জন্ম হইয়াছিল । এই জু জমুদায় মহাঁসত্র ও 
সমূদায় মহামথের অনুষ্ঠান করিয়াছিলেন। গঙ্গ। পতি-কামনায় ইহার 
নিকট অভিসারিণী হইয়াছিলেন। পরস্ত জ্, গল্গার প্রস্তাবে সম্মত 
হইলেন না। তখন গঙ্গা ভগ্নমনোরথা হইয়া ভাহার যাগরীওপ ভাসা- 
ইয়া দিলেন। স্থহোত্র-নন্বন ক্লাজা জহ, যখন দেখিলেন থে, তাহার 
সমুদায় যজ্ঞবাট গঙ্গাশ্রোতে প্লাবিত হইয়াছে, তখন তিনি গঙ্গার 
গ্রতি কুদ্ধ হইয়! কহিলেন, গঙ্গে! তোমার যেরূপ অহঙ্কার, সদ্যই 
ভাহার অন্থরূপ ফল প্রাপ্ত হইবে। এই আমি তোমার সমুদ্নায় জল 
পান করিয়া তোমাকে বিফল-প্রযত্ব করিতেছি । পরে মহর্ষিগণ 
যখন দেখিজেন, রাজধি জু, যোগবলে আপনাকে বিষ হইতে অভিন্ন 
(কঞ্া। মহাতাগা গঙ্গাকে পান করিয়াছেন, তখন তাহারা ভাহাকে 
' | জ্াহার কনা করিয়া রিলেন।' বিষুপুরাণ প্রভৃতি অন্ঠান্ত পুরাণে 
[বং হবিবংশেও এইরাপ বিবরণ দেখিতে গাওয়া যায়। 


রামায়ণ। 


অনন্তর সরিদ্বরা জাহুবী পুনর্ববার ভগী- 
রথের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগি- 
লেন; এবং ভগীরথ-পথামুবর্তিনী হইয়! ক্রমশ 
সাগরে উপনীত হইলেন। পরে যখন ভগী- 
রথ সগর-তনয়গণ-কৃত খাত দিয়া ভূমিতলে 
প্রবেশ করিলেন, তখন ভাগীরথীও তাহার 
পশ্চাৎ পশ্চাৎ সেই স্থলে প্রবিষ্ট হইলেন। 

মহাপ্রভাবশালী ভগীরথ পতিত-পাবনী 
গঙ্গাকে রসাতলে লইয়! গিয়া সেই জলে 
ভন্ীভূত 'সমুদায় প্রপিতাঁমহগণের তর্পণ 
করিতে আরম্ভ করিলেন । তখন সগর-তনয়- 
গণ পতিত-পাবনী ভাগীরথীর সলিলে প্লাবিত 
হইয়া দিব্যুত্তি ধারণ পূর্ববক প্রমুদিত-হৃদয়ে 
দেবলোকে গমন্ন করিতে লাগিলেন। 

অনন্তর দেবগণ ম্বমবেত ব্রহ্ম যখন দেখি- 
লেন যে, ভম্মীভূত সগর-তনয়গণ মহত্ব! ভগী- 
রথের তপোঁবলে গঙ্গা-সলিলে প্লাবিত ও দেব- 
লোকপ্রাণ্ত হইয়াছেন; তখন তিনি ভগীরথকে 
কহিলেন, পুরুষোতম ! এক্ষণে তোমা হইতে 
তোমার পূর্বব-পিতামহ যষ্টি সহত্র সগর-তন- 
য়ের উদ্ধার হইল। অধুন| এই অক্ষয়: মহোঁ- 
দধি, মহীপতি সগরের নামানুসারেই সাগর 
নামে বিখ্যাত হইবে। এই শাশ্বত সাগর 
যতকাঁল ভূলোকে থাকিবে, ততকাল মহাত্মা! 
সগর, পুত্রগণের সহিত দেবলোকে বাঁস করি- 
বেন। রাজন! এই গঙ্গা তোমার ছুহিতা 
হইলেন) ইনি তোমার নামানুসারে ভামীরথী 
বলিয়া! ভ্রিলোকে বিখ্যাত থাকিবেন।. এই 
ভাগীরথী পৃথিবীতে গমন: করিয়াছেন বলিয়া | | 
গঞ্গা নামেওবিখ্যাতাহইবেন। : .'. | 











বালকাওড। 


মহাভাগ ! এই সরিদ্বর! গরঙ্গ| ভ্রিলোক 
প্লাবিত করিয়াছেন ও'ত্রিপথে গ্রমন করি- 
য়াছেন বলিয়া দেবর্ধিগণ ইহার ত্রিপথগ। 
ও ভ্রিপথা, এই নাম নির্দেশ করিয়াছেন । 
এক্ষণে ইনি গে! অর্থাৎ পৃথিবীতে গমন করি- 
যাছেন বলিয়া! ইহার দ্বিতীয় নাম গঙ্গা, 
এবং তোমার সন্তোঁষের নিমি্ত তোমার 
কন্যা হইলেন বলিয়া ইহার তৃতীয় নাম 
ভাগীরথী হইল। শুভব্রত! এই মহানদী 
গঙ্গা যতকাল পর্যন্ত ভূতলে আবন্থান করি- 
বেন, ততকাল পর্য্যস্ত তোমার অক্ষয় কীর্তি 
লোকমধ্যে প্রচারিত থাকিবে। 


রাজন! তুমি এই গঙ্গা-সলিলে তৌমার, 


গ্রপিতামহগণের তর্পণাদি .করিতেছ, কর; 
তোমার প্রতিজ্ঞা পান্নন হউক। ভূপতে ! 
তোমার পূর্ববপুরুষগণ পরম ধার্মিক, সাঁধু 
ও মহাষশন্বী ছিলেন। তাহার! কৃত-প্রযত্ব 
হইয়াও এবিষয়ে পূর্ণ-মনোরথ হইতে পারেন 
নাই। বৎস! অপ্রতিম-তেজ?-সুম্পন্ন অংশু- 
মান সবিশেষ অধ্যবসায় সহকারে গঙ্গানয়নের 
চে! করিয়াছিলেন, তথাপি কৃতকার্ধ্য 
হুইতে,পারেন নাই। তোমার পিত1 রাজর্ধি 
দিলীপ মহ্ধি-সম-তেজঃ-সম্পন্ন, অশেষ-গুণ- 
বিভৃষিত, অসামান্য-তপঃপপ্রভাব-শাঁলী, ক্ত্- 
ধর্ম-পরায়ণ, মহাতেজন্বী ও অলোক-সামান্য- 
অধ্যবসায়-সম্পন্ন হইয়াও গঙ্গাকে আনয়ন 
করিতে সমর্থ হয়েন নাই। পুরুষপিংহ। 
|; তোমার পূর্ববপুরুষধণ যে প্রতিজ্ঞা হইতে 

মুক্তিলাভ করিতে ন! পারিয়াই কাল-কবলে 
পতিত হইয়াছেন, এক্ষণে তুমি সেই প্রতিজ্ঞা 


৯১৫ 


পালন করিয়াছ। দৃঢ়ব্রত ! অধুন1 তুমি 
ত্রিলৌকমধ্যে অনন্য-সাধারণ পরম যশ উপা- 
ভজন করিলে। 

অমলাত্মন ! তোঁমা হইতে এই গঙ্গাব- 
তরণ হইল; এই কার্ধ্য নিবন্ধন তুমি পরম- 
ধার্্িকদিগের প্রধান স্থান ব্রদ্মলোক প্রাপ্ত 
হইবে। পুরুষশ্রেষ্ঠ! এই পবিত্রগঙ্গা-সলিলে 
স্নান করিবার কালাকাল বিচার নাঁই; 
এক্ষণে তুমি ইহাতে স্নান পূর্ববক শুচি হইয়া 
পুণ্যপুঞ্জ সঞ্চয় কর। তুমি পরম স্থখে এই 
গঙ্গা-সলিলে প্রপিতামহগণের ও অন্যান্য 
পূর্ববপুরুষদিমের উদ্ক-ক্রিয়। সমাধান কর। 
পুরুষোভম ! তোমার মঙ্গল হউক, আমি 
এক্ষণে ব্রঙ্গলোকে চলিলাম। 

অরিন্দম ! ভগবাঁন পিতামহ ভগীরথকে 
এইরূপ বলিয়া দেবগণের সহিত .অনাময় 
ব্রহ্মলৌকে গমন করিলেন । মহাযশ। রাজধি 
ভগীরথও যথাক্রমে যথাবিধানে সমুদায় পূর্বব- | | 
পুরুষদিগ্রের তর্পণ করিয়া পুনর্ববার অযোধ্যায় | | 
প্রত্যাগমন করিলেন। 

রঘুনন্দন! এইরূপে মহারাজ মহারথ | 
ভগীরথ সিদ্ধ-মনোরথ হইয়া নিরুদিপ্ন হৃদয়ে | 
রাজ্যশাসন করিতে লাঁগিলেন। তৎকালে || 
উাহাকে প্রাপ্ত হইয়া .প্রজাগণের আনন্দের | 
পরিমীমা রছিল ন1; সমুদায় লোকই শোঁক- 
রহিত, ব্যথা-বিরহিত ও পূর্ণকাম হইল। 

দাশরথে ! এই আমি তোমার নিকট 
পরমপবিত্র গঙ্গাবতরণ-বৃতাত্ত বিস্তারিতরূপে 
কার্ডন করিলাম। তুমি সুখী চুও; তোমার মঙ্গল 
হউক) এক্ষণে হন্ধ্যাকাল উপস্থিত। , 


১১, ॥ ী টি রী ও 
" 
৭ 





১৪৩ 


কাঁকুৎস্থ! যে ব্যক্তি এই ধন্য, যপস্য, 
আয়ুষ্য, পুণ্য ও স্বর্গ্য উপাখ্যান ত্রাক্ষণ- 
গণকে, ক্ষত্রিয়গণকে অথবা অন্যান্য জাতীয় 
জনগণকে শ্রবণ করাইবেন, তাহার পিতৃগণ 
ও দেবগণ পরম প্রীত হইবেন। দাশরথে ! 
ধিনি এই শুভ গঙ্গাবতরণ-বৃতাস্ত শ্রাবণ 
করিবেন, তীহার সমুদায় কামনা পূর্ণ হইবে; 
তিনি সর্বব-পাপ-বিনির্ঘুক্ত হইয়া চির্জীবী 
ও কীত্তিশালী হইয়! থাকিবেন। 


পরম উপাখ্যানও' শ্রবণ করিয়াছি; এক্ষণে 
চলুন, সরিদ্বর! পুণ্য-সলিল! ত্রিপথ-গামিনী 
গঙ্গা পার হইতে হইবে। আমার অনুমান 
হইতেছে, আপনি এখানে উপস্থিত হইয়া 
ছেন বলিয়াই পরপারে লইয়া যাইবার নিমিত্ত 
এই শ্থদৃঢ স্থবিস্তীর্ঘ নৌকা উপস্থিত হইয়াছে। 

মহর্ষি বিশ্বামিত্র অদ্ভুত-কণ্ম্মা দাশরথির 


 তাদৃশ বাক্য শ্রবণ করিয়া নৌকারোহণ পূর্ববক 
ভাগীরথী পার হইলেন। তাহারা জাহুবীর 


. | উত্তর তীরে উত্তীর্ণ হইয়া কতকগুলি তপো- 


যট্চন্বারিংশ সর্গ। 


অমৃতোৎপত্তি। 


দ্রশরথ-তনয় রাম বিশ্বীমিত্রের ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া,যার পর নাই বিশ্বয়া- 
বিষ হইলেন এবং কহিলেন, মহর্ষে! আপনি 
গঙ্গাবতরণ বিষয়ে ও সাগর-পুরণ বিষয়ে যে 
উপাখ্যান কীর্তন করিলেন, তাহা অতীব 
অদ্ভুত। এই পাপ-য়াপহ উপাখ্যান চিন্তা 
| করিতে করিতে অদ্যকার পুণ্য' রজনী আমা- 
দের পক্ষে ক্ষণকালের ন্যায় বোধ হুইবে। 
অনস্তর রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্র-রুধিত 
মেই অভ্ভুতউপাখ্যার-চিন্তায় নিম থাকি- 
লেন; স্বপবিভ্রা যামিনীও স্প্রভাত। হইল 


নির্মল প্রাতঃকাল হইলে মহর্ষি -বিশ্বী- 


মিত্র প্রাতঃকৃত্য সমাধান করিলেন। তখন 


| রাম তাহার নিকটে উপস্থিত হইয়া! প্রণি-. র 
(দেশের সেই ইতিবৃত্ত যথাখ রূপে, বর্শন | || 
করিতেছি, শ্রবণ কর! রি ১ 


| পাত পুর্ব কহিলেন, মহর্ষে! পুণ্যতমা 
1 বিশবরী প্রভাত। হইয়াছে; আমরা। শ্রোতব্য 


( নিরত ত্রত-পরায়ণ তাপস দেখিতে পাইলেন। 
 দাশরথি ও মহর্ষি বিশ্বামিত্র, সেই সমুদায় খষি- 
গণের যথাবিধানে পুজ। করিয়া স্বর্গপুরী-সদৃশ 
দিব্য রমণীয় বিশাল নগরীতে গমন করি- 
[লেন। মেধাবী দাশরথি সেই অনৃষ্ট-পূ্বব 
নগরীতে উপস্থিত হইয়া কৃতাঞ্রলিপুটে বিশ্বী- 
মিত্রকে জিজ্ঞাসা করিলেন, মহর্ষে! এই 
| বিশাল৷ নগরীতে কোন্‌ বংশীয় রাজা রাজত্ব 


করিতেছেন ? ভগবন! আঁমি কৌতুহল- 
পরতন্ত্র হইয়াই তাহা শ্রবণ করিতে বাসনা 
করিতেছি। মহাতপ! বিশ্বামিত্র আত্মজ্ঞান- 
সম্পন্ন দশরথ-তনয়ের তাদৃশ বাক্য, শ্রাবণ 


করিয়া বিশালা নগরীর প্রাচীন বৃত্তান্ত বর্ণন 
করিতে প্রবৃত্ত হইয়া কহিলেন :- 


রাম! পূর্বকালে যখন দেবরাজ দ্নেব- 
গণ মধ্যে এই বিষয় কীর্ভন করেন, তখন 
আমি তাহার মুখে এই উপাখ্যান, যেরূপ | 
শ্রবণ করিয়াছিলাম, তদনুসারে এক্ষণে এই 


৮1]. 









ধবশিরথে! পূর্ববকালে সত্যযুগ্গে দিতি, 
গর্ভ'সম্ভৃত ও অদিতি-পর্-সভৃত মহাঁচুভব 
কশ্যাপ-তনয়গণ পরষ্পর-জিগীধু হইয়া পর- 
স্পর স্পর্দা প্রকাশ করিতে আরপ্ত কয়িলেন। 
ওই উতয় পক্ষই মহাধল, মহীবীর্ধ্য ৬ স্ববী্ধ্য- 
বল-দর্পিত ছিলেন। গুরগণ ও অঙ্থ্রগ্ণ পর- 
্পর মাত্যত্রেয় ও বৈষাত্রেয় ভ্রাতা। 

একদা দেবগণ ও দৈত্যগণ সমবেত হইয়! 
কিরূপে অজর ও অমর হইবেন, তদ্ধিষয়ে 
চিন্তা করিতে লাগিলেন। রঘুনাথ ! বহু 
চিন্তার পর হায়! কৃত-নিশ্চয় হইলেন যে, 
আমরা সকলে একদ্রে হুইয়া অম্ৃত-লাতের 
নিমিত্ত ক্মীরোদ সাগর মন্থন করিষ; নান! 
ওষধি সংগ্রহ পূর্বক এই ক্ষীরোদ সাগরে 
নিক্ষেপ করিয়া মন্থন দ্বারা যে সার উৎপন্ন 
হইবে, তাহা আমরা সফলে মিলিয়! পান 
করিধ ; আমর! হা পান করিলে তেজম্বী, 


: ধারধ-লাবশ্য-সম্পন্ন। গীড়া-রহিত এবং চির- 
কীল অজর ও অমর হইয়া থাকিব, সন্দেহ নাই। 
অসীম-তেজঃ-সম্পন্ন ভুরগণ ও অস্থরগণ 

এইরূপ" কৃত-নিশ্টয় হইয়া মন্দর গির়িকে 

মস্থান-দণড কল্পনা পূর্বক বা্কিকে নেত্র 

(মন্ছন'রআ) করিয়। ক্ষীরোদ-সমুদ্র-মন্থমে 

প্রবৃত্ত হইলেন । 

1 অনস্তর সহজ বতসর অতীত হইলে 

| শস্থন-রঙ্ছ স্বরূপ বানুকির ফণা সকর্ আর্তি 

| দাকণ বিষ বন করিতে করিতে শিলা সকল 
| দংশন করিতে লাদিল | পরে এ বহছিকি-দ্উ 

[শি হইতে ঘোর কালারি-ঈদৃশ হালা, 





মহাবীর্ধ্য, মহীধল, দিব্য-কাস্তি-সমস্থিত, অসাঁ- 


পীতালিলৈ প্রধিউ হইল । ভঙগার্শমে দেবগণ 





3১5৭ 





নামক মহাধিষ মমুৎপন্ হইল। এই হালা- 
হল-প্রতাধে সর, অন্থর ও মনুষ্যগণ সমেত 
সমুদায় জগৎ গ্ধ হইতে লীগিল। 

তখন দেবগণ, দেধদেব মৃত্যুঞ্জয় শঙরের 
শরধাপন্ন হইলেন; এবং স্তুতি পৃর্বক কহি- 
লেম, পণুপতে ! আপনি আমাদিগকে রক্ষা 
করুন, আমাদিগকে রক্ষা করন । দেবদেবে 
স্বর প্রভু শঙ্খচন্র-ধর হরি দেবগণঠকে ঈদৃশ- 
ভাষাপন্ন দেখিয়া সেই স্থলে আবিতূ্তি হই- 
লেন। তিনি ঈষৎ হাস্য করিয়া শুলধারী 
রুদ্রকে কহিলেন, দেবদেব ! আপনি সমুধধায় 
দেবগণের মধ্যে শ্রেষ্ঠ; এক্ষণে দেবগণ সমুদ্র" 
মন্থম, করিতেছেন ) এই সমুদ্র-মস্থনে সর্বা- 
প্রথমে যাহা উখ্থিত হইল, তাহা আপনকারই 
গ্রা্য । গ্রভো ! অতএব আপনি এই স্থানে 
অবস্থান পূর্বক আঁপনকার সব্বাগ্র-পুজা- 
স্বরাপ এই মহাবিষ আপনিই গ্রহণ কঝরঃন। 

হুরজেষ্ঠ বিষ এই কথা ধলিয়াই অস্ত- 
হিত হইলেন। ভৃত-ভাবন ভূতনাধ দেব- 
গণকে তাদৃশ ভয়-বিহ্বল দেখিয়া বিষুঃর 
বাক্যানুসারে সেই হাঁলাহল নাঁমক বিষম 
বিষ অস্ৃতের স্ঠায় পান করিয়া ফেলিলেন। 
পরে মৈই ভগবান পশুপতি দেবগণকে বিদায় 
দিলা ইধাপ্ছীনে শ্রস্থান:ফরিলেম। | 

রঘুনন্দম | অনন্তর হরগণ ও আস্থার 
গণ মিলিত হইয়া পুনর্ববায় মন্থন করিতে 
আরম্ত করিলেন । অমর্থানদণ্ড মন্দরাচল 


























ও গদ্ধার্বগাঁণ ভগবান যযুসুদমের শব কনে 
লীগিলেন ফে মহাকীহ।! আঁপবি সর্বাুতের, | 






1 
বিশেষত দেবগণের একমাত্র গতি ; আপনি 
আমাদিগকে রক্ষা করুন ; এই পর্ববত যাহাতে 
রসাতল হইতে উদ্ধৃত হয়, তাঁহার উপায় 
বিধান করুন। 
নিখিল-লোকাত্মা পুরুষোত্তম বি দেব- 
গ্রণের তাদৃশ স্তৃতিবাক্য শ্রবণ করিয়া কমৃঠ- 
মুর্তি ধারণ পূর্বক পৃষ্ঠে পর্বত লইয়া মহৌ- 
দধি-গর্জর্টশয়ন করিলেন । পরে তিনি অন্য 
ুন্ধিতে হস্ত দ্বার! পর্ববতের অগ্রভাগ অব- 
1 লব্ঘন করিয়া:ও দেবগণের মধ্যে থাকিয়া মন্থন 
| করিতে লাগিলেন। 
তদনস্তর পুনর্ধবার মাগর মন্থন করিতে 
করিতে নিরুপম-রূপবত্তী সর্ববাবয়ব-স্ুন্দরী 
ষন্তিকোটি বরাঙ্গনা উখিত হইল। ইহারা 
অপ্‌ (জল) হইতে সমুখিত্ব হইয়াছে 
বলিয়া অগ্নরা, এই নামে বিখ্যাত হইয়াছে। 
রাম! ইহাদের সকলেরই দিব্য শরীর, দিব্য 
' রূপ, দিব্য আভরণ ও দিব্য বসন শোভা 
পাইতেছিল; ইহারা সকলেই অপরূপ-রূপ- 
লাবণ্য-সম্পন্ী, যৌবন-শালিনী ও মাধুর্ধ্য-গুণ* 
বিভূষিত! ছিল। ইহাদের অসামান্য লাবণ্য 
দর্শনে সকলেরই মন মোহিত হইল | ইহাদের 
সমভিব্যাহারে অসংখ্য পরিচারিকাও'ছিল। 
দাশরথে !দেঁবগণ ঝ! দৈত্যগণ কোন পক্ষই 
ইহাদের পরিগ্র্ স্বীকার করিলেন না ) এই 
নিমিত্ত ইহীরা বারনারী ও বা শন 
কথিত হুইয়। থাকে । 
|| অনস্তর ষথ্যমান. সমুন্্. হইতে বরুণ, 
[1 তনয়া বারুণী দেবী উৎপন্ন হইলেন । এই 


| ৰ সরাদেবী উৎপুন। হইবামান্র দেব বা দানব 


রামায়ণন 


কর্তৃক পরিগৃহীত হইবার. চেষ্টা করিতে 
লাগিলেন। রঘুনাথ! দৈত্যগণ, বরুণ-তনয়! 
স্থরাকে গ্রহণ করিলেন না; অদিতি-তনয়গণ 
প্রীত হৃদয়ে তাহার পরিগ্রহ স্বীকার করি- 
লেন। দেবগণ সরা পরিগ্রহ করিয়! স্থর 
নামে বিখ্যাত এবং দৈত্যগণ হ্থরা প্রতিগ্রহ 
না করিয়া অন্র নামে বিখ্যাত হইয়াছেন। 

অনন্তর পুনর্ববার সমুদ্র-মস্থন হইতেছে, 
এমন সময় উচ্ৈঃশ্রবা নামে অশ্ব. এবং 
কৌস্তভ নামে মণি-রত্ব সমুখিত -হইল। 
তৎপরে দেব-দানবগণের প্রার্থনীয় অম্বতের 
উৎপত্তি হইল। এই সময় ধন্বস্তরিও. উৎপন্ন 


। হইয়াছিলেন ; বৈদ্যরাজ ধন্বস্তরির হস্তেই 


অমৃত-পূর্ণ কমগুনু ছিল। 

ধ্বস্তরির উৎপতির পর.সকলের বিষাদ 
জনক বিষ উৎপন্ন হইল। নাগগণ ভ্বলন ও 
আদিত্য-সদৃশ এই তীক্ষ বিষ গ্রহণ করিলেন। 
অনস্তর অস্বতের নিমিত্ত মহাল দেবগণ ও 
দ্ানবগণের .পরস্পর ভীষণ সঃগ্রাম হইতে 
লাগিল; এই সংগ্রামে অনেকেই কাল-কবলে |. 
নিপতিত হইয়াছিলেন। 

সেই মহাযুদ্ধে মহাবল অস্থরগণ ওরাক্ষ- ৷ 
গুণ এক পক্ষ, এবং অসীম-তেজঃ-সম্পন্ন দেব- 
গণ এক পক্ষ হইয়া ত্রেলোক্য-সম্মোহন মহা- 
ঘোর সংগ্রাম করিতে লাগিলেন। 

এইরূপে বহুসংখ্য হুরাস্থর কষয়প্রাণ্ত 


- | হইলে মহামতি বিষ মায়ামমী মোছিনী মুক্তি 


ধারণ করিয়া সহসা অস্ত হরণ করিলেন! | | 
এই সময়ে যে সকল পুরু, পুরুঘোতম ব্যয় | | 


বিশার অভিমুখে ধাবমান হইয়াছিল, প্রভাব |. 





টা বালকাণ্ড। 


শালী বিযুঃ তাহাদের 'সকলফেই সংগ্রামে 
বিমর্দিত করিয়াছিলেন । 

এই মহাঘোর দেবাহ্ুর- -সংগ্রামে হুরগণ 
অন্থুরগণকে বিনিপাতিত করিলেন। এইরূপে 
দেবরাজ পুরন্দর দ্রিতি-নন্দনগণকে পরাজয় 
পূর্বক সমুদায় দেবগণ কর্তৃক পৃঁজিত হইয়া 
ভ্রিলোকের একাধিপত্য প্রাণ্ড হইলেন। 
কণ্টক উদ্ধৃত হওয়াতে তাহার মানসিক্ষ দুঃখ 
বিদুরিত হইল তৎকালে দেবগণের ও তাহার 
আনন্দের পরিনীমা রহিল না) খধিগণ ও. 
চারগগণ প্রভৃতি সকল লোকই প্রমুদ্িত- 
হৃদয় ই | 


55৯ 


কহিলেন, শুভক্রতে ! তোমার মঙ্গল হউক) 
তুমি যাহা প্রার্থনা করিতেছ, তাহাঁই হইবে? 
অদ্যাবধি তুমি বিশুদ্ধাচার হইয়া থাক, তাহা 
হইলে তুমি মনোরথাঁনুরূপ শক্র-সংহারক 
পুত্র প্রদব করিতে পারিবে । যদি তুমি সম্পূর্ণ |. 
এক সহত্র বুসর বিঞদ্ধাচারে অবস্থান 
করিতে পার, তাহা হইলে আমার রসে 
তোমার গর্ভে একসপ এক পুত্র উৎপন্ন হইতে 
পারিবে যে,তত্দারা ইন্দ্র-পরাজয় দুরে থাকুক, 
ভ্রিলোকগ্ছ সমস্ত লোকই পরাজিত হইবে। 
মহাঁতেজা মহর্ষি কশ্যপ এই বাক্য বলিয়া 
তাদৃশ-পুত্র গ্রতিবস্ধীভূত-ছুরিতাপনয়নার্থ হস্ত 


1 দ্বারা.অদিতির গাত্র সন্মার্জন করিতে লাগি- | 


গচয়ািশ নর্গ। 


ৃ উড 

এইরূপে দেবগণ দিতি-নন্দনগরণকে বিনাশ 
করিলে দিতি যাঁর পর নাই ছুঃখাভিভূতা 
হইলেন এবং ভর্তা কশ্বপকে কহিলেন, 
ভগবন! ইন প্রস্ৃতি দেবগণ আমার পুক্- 
দিগকে: বিনাশ করিয়াছে। এক্ষণে সথদীর্ঘ 
তপস্যা দ্বারা আমি ঈদ্ৃশ একটি পুত্র কামনা 
করিতেছি যে, সেই পুন্রের হাস্তেই যেন দেব- 
রাজ ইন্দ্র নিহত হয়েন। এক্ষণে আমি তপ- 
আপনি এব্প গর্ভ আধান করুন যে, তাহাতে 
ইন্সংহারক পুত্র উৎপন্ন হয়। 


লেন) অনস্তর তিনি “ন্বত্তি” এই কথা বলিয়া 
তাহার গাত্রম্পর্শ পূর্বক তপস্যার 9 
গমন করিলেন । * 

রঘুনাথ ! মহর্ষি কশ্যপ র্ভাধান মক 
তপদ্যাঁয় গমন করিলে দিতি যাঁর পর নাই 
আনন্দিত! হইয়া জল-সফ্কুল কুশপ্লব নাঁমক |. 
তপোবনে গমন পূর্বক দুশ্চর তপশ্চরণে 
প্রবৃতা হইলেন'। | | 

যে সময় দিতি তপস্যা করেন, সেই সময় |. 
দেবরাজ ইন্দ্র তীহার নিকট গমন পূর্ব্বক 
যাঁর পর নাই বিনয়-নত্.শ তৎপর হইয়া বয়ং 
পরিচর্যা করিতে লাগিলেন তিনি .শ্রযত্ব- 
সহকারে যথালময়ে ফল মূল পুষ্প. জল অমনি |. 
সমিৎ কুশ প্রভৃতি সমুদ্ধায় দুধ্য আনয়ন 


করিয়া দিতেন। সময়ে সময়ে, প্রমাপ- 


নয়নের নিমিত গা সংবাহস করিয়! দিতেও 
ক্রহিকরিতেন না! এইনগে দেবরাজ ইজ 











সর্বতোভাঁবে গর্ভবতী দিতির পরিচর্য্যা 
করিতে লাগিলেন। 

রঘুনন্দন! এইরূপে দশৌন-সহত্ বসর 
অতীত হইলে দিতি 'মহাবীর্ধ্য দেবরাঁজকে 
কহিলেন, বস! আঁমি তোমার প্রতি যাঁর 
পর নাই প্রীতা হুইয়াছি, তোমার মঙ্গল 
হউক; আমার আর দশ বওসর অবশিষ্ট আছে, 
এই দশ বসর পরে তুমি তোমার ভ্রাতাকে 
দেখিতে পাইবে । আমার এই পুত্র যাহাতে 
তোমার অনুগত থাকিয়া তোমারই নিমিত্ত 
সমুদায় লৌক জয় করে, তাঁহা৷ আমি করিব। 
ভূমি মেই ভাতার সহিত সৌন্রাত্র ও সৌহার্দদ 
রক্ষ। করিয়া চিরকাল রাজ্য ভোগ করিবে। 
| দ্নেবরাজ! আমি ভৌঁমার পিতার নিকট 
ব্রিলোক্য-বিজয়ী পুন্ত প্রার্থন! করিয়াছিলাম; 
তিনি বর দিয়াছেন যে, সহজ বওসর পরে 
তোমার মনোমত মহাবল মহাবীর্য্য পু 
সমুগুপন্ন হইবে । 

রাম! দেবী দিতি, দেবরাঁজকে এই 
কথা বলিয়া! মধ্যাহু সময়ে দেবরাজ-সমক্ষেই 
বিশ্বস্ত হৃদয়ে নিদ্রোভিভূত! হইলেন। তিনি 
। | মন্তক-বিম্যাঁম-স্থানে চরণ এবং চরণন্থানে 
মস্তক বিদ্যাস করিয়! শয়ন করিয়ান্িলেন। 
[বিশেষত তিমি শয়ন-কালে পারপপ্রক্মালন 
(| করেন নাই।] ছিজ্রান্থেধী দেররাজ ইন্দ্র তাহাকে 


| অগুচি এবং বিপর্যস্ত ভাবে শরানা দেখিয়া | 
আবন্দিত মনে হাষ্য. করিতে, লাগিলেন । | 
(| পরে ভিনি,দিতির শরীর-বিবারে প্রবেশ পুর্ববক , 


(শতপর্ধব (শতধার) বন ছারা সেই গর্ত 
|| চ্ছেদন পূর্বক লণ্ত ধ্ড করিলোন। :. 


গর্ভস্থ ধালক আঁ্তপ্বর়ে রোদন পূর্বক 
বিস্কুরিত হইতে লাগিল। বল-নিসূন ইন্জ 
বলদ্ারা পুনর্ব্বার সেই সপ্ত খণ্ডকে সপ্ত সপ্ত 
খণ্ডে চ্ছেদন পূর্বক উনপঞ্চশিৎ খণ্ড করিয়া 
ফেলিলেন। বজ্ঞপাণি পুরন্দর এইরূপে গর্ডে 
প্রবেশ করিয়া গর্ভ ভেদ করিলে গর্ভস্থ বালক 
করুণম্বরে রোদন করিতে লাগিল। সেই 
রোদনধ্বনি শ্রবগে দিতির নিদ্রাভঙ্গ হইল। 
ইন্র গর্ভস্থ বালককে রোদন করিতে দেখিয়া 
“্মায়োদী” (রোদন করিও না) এই বলিয়া 
পুরর্ধবীর বজ্ত প্রহারে উদ্যত হইলেন; তদ্‌- 
দর্শনে দেবী দিতি সসম্ত্রমে কহিলেন, মঘবন ! 


' বিনাশ করিও না, বিনাশ করিও না। শক্ত 


মাতৃবাক্যের গৌরব-ৃক্ষার্থ গর্ভ হইতে বিণি- 
গত হইলেন এবং সম্মুখে দণ্ডায়মান হইয়া 
কৃতাঞ্চলিপুটে কহিলেন, দেবি ! আপনি চরণ- 
স্থানে মস্তক স্থাপন পুর্বক অশুচি হইয়া 
শয়ন করিয়াছিলেন ? আমি সেই হন প্রাপ্ত 
হইয়া আমার সংহারার্থ আহিত এই গর্ভ 
বিন করিলাম। আপনি এক্ষণে কৃপা 
করিয়। আমার এই অপরাধ ক্ষমা ফরুন। 


স্টপ এ 





রি ভাল 
(সুক্র্য দেবরাজ এইরূপ হি 
(খণ্ড করিয়া ফেলিলে দেবী'দিত্তি যাঁর পয় |. 
(নাই ছঃখিতা হইয়া কহিলেন) : পুরক্দয় ! [ 
৷ আমার অনিয়ম ও অপরাধ্ধ-বশন্তই এই: গর্ভ |. 








১২5, 





বহুধা বিদলীকৃত হইয়াছে। তুমি আত্ম-হিতৈষী 
হইয়াই ঈদৃশ কা্ধ্য করিয়াছ). এ বিষয়ে 
তোমার কিছুমাত্র অপরাধ দেখিতেছি না। 
দেবেন্দ্র! যদিও'তুমি এরূপ কার্য করি- 
য়াছ, তথাপি এক্ষণে আমার একটি শ্রিয়কার্ধ্য 
সম্পাদন কর। এই উনপঞ্চাশৎ খণ্ডে বিভক্ত 
গর্ভ উনপঞ্চাশৎ মরুৎ নামে বিখ্যাত হউক। 
ইহার মধ্যে সপ্তসংখ্য মরুৎ তোমার আজ্ঞা- 
নুবর্তী হইয়া সগুসংখ্য বাঁত্কন্ধে বিচরণ 


করিবে। এই মরুদুগণের সাহায্যে তুষি. 


শক্র সংহার পূর্বক সর্বত্র বিজয়ী হইতে 
পারিবে। অবশিষ্ট মরুদগণের মধ্যে কতক- 
গুলি ব্রদ্ধলৌকে, কতকগুলি ইন্দ্রলোকে, 
কতকগুলি দিকৃসমূহে তোমার আজ্ঞানুষভীঁ 
হয়৷ বিচরণ করিবে। গুরন্দর ! এই মরুদগণ 
সকলেই অমৃত পান পূর্বক দিব্য-ুর্তিধারী 
হইয়া তোমারই আজ্ঞাপালক অনুচর-স্বর্ূপ 
হইয়া থাকিবে। শতক্রতো! আমি যাহা 
বলিতেছি, তাহ! পালন কর। * 

_ দ্াশরথে! অসীম-শক্তি-সম্পন্ন শতজতু, 
দিতির এই বাক্য শ্রবণ করিয়া কৃতাঞ্জলিপুটে 
তথাস্ত' বলিয়া স্বীকার করিলেন এবং কহি- 
লেন, মাত! আপনি যে নাম-করণ করি- 
লেন, তদনুসারে আপনকার পুত্রগণ “মরুৎ” 
এই নামেই বিখ্যাত হইয়া! আমার আজ্ঞানু- 
“| সারে দিব্যরূপধারী হইবে। আপনি আমার 
প্রতি যাহ! আজ্ঞা! করিতেছেন, তৎসমুদায় 
আমি সম্পূর্ণরূপে সম্পাদন করিব। আঁপন- 

1 কার এই পুত্রগণ আমার. সহিত “অস্ত পাঁন 

করিয়া! আধি-ব্যাঁধি-পরিখূন্য হইবে.ও বির্তয় 





হুদ্দয়ে ভ্রিলোঁকে বিচরণ.করিতে থাকিবে. । 
আপনি এক্ষণে শঙ্কা পরিত্যাগ . করুন; 
আপনকার মঙ্গল হইবে; মামি আপনকার 
আজ্ঞানুরূপ কার্য করিব; আঁপনি যাহা! 
যাহা! বলিলেন, তাহার কিছুমাত্র অন্যথা 
হইবে না। 

রঘুনাথ ! আমরা শুনিয়াছি, দিতি ও 
বাঁনব উভয়ে পরস্পর এইরূপ নিয়ম নির্ধারণ |. 
করিয় কৃতার্ঘন্মন্য হইয়া দেবলোকে গমন 
করিলেন। ৃ 

দাশরথে! পূর্বের মহেন্দ্র এই দেশে এই 
স্থানে থাকিয়। 'তপঃপরায়ণ! দিতিন্ন পরিচর্য্যা 
করিয়াছিলেন । 

রথুনন্দন ! পূর্ব্বকালে এই স্থানে অল 
্থুধার গর্ভে রাঁজধি ইন্ষীকুর পরম ধার্িক 
এক পুত্র হইয়াছিল; সেই পুত্রের নাম 
বিশীল। রাম! রাজধি বিশাল এই হ্ৃশো- 
ভনা বিশাল! নগরী নিশ্মাণ করিয়াঁছিলেম। 
রাঁজধি বিশালের পুত্র হেমচন্দ্র; মহারাজ 
হেমচন্দ্রের পুত্র শ্চজ্দ্র ; মহাযশা সচজ্জের 
পুত্র ধৃতাশ্ব ; সর্বত্র. বিখ্যাতু ধুত্রাশ্থের পুত্র | 
সুপ্ীয় ; সঞ্জয়ের পুত্র বর্ণ ীবী (সহুদেব )) |. 
বর্ণ ীবীর পুত্র কুশাশ্ব ; কুশাশ্বের পুত্র মহা 
তেজ। সোমদত্ত; সোম্দত্ের পুত্র জনমেজয়; 
জনমেজয়ের পুত্র ধর্ম্াত্মা প্রমতি। নরমিংহ ! 
এই মহাঁবল প্রমতিই এক্ষণে বিশাল! নগরী 
পালন করিতেছেন। 

রাম! এই বিশাল! নগরী-স্থিত ইক্ষান- 
বংপয় রাজগণ সকলেই . সর্বত্র বিখ্যাত, 
দীর্ঘায়ু, যহাত্সা। মহাবল ও মহাতীর্ঘ্য। রাম! 





 জামাযণ। 





অদ্য আমরা এখানে পরম নখে রাত্রিকাল 
অতিধাহিত করিব; কল্য প্রাতঃকালে জনক 
রাজার সহিত সাক্ষাৎ ই হাড়ি সন্দেহ 
| নাই। ] 
| অনস্তর মহারাজ প্রমতি যখন গুমিতে 
1 পাইলেন যে, মহাত্মা বিশ্বামিত্র তাহার 
রাজ্যমধ্যে উপস্থিত হইয়াছেন ; তখন তিনি 
উপাধ্যায়গণের সহিত একত্র হইয়া প্রত্যু- 
গমন পূর্বক পাধ্য অর্ধ্য আঁসন প্রদান দ্বারা 
তাহার পুজা করিলেন। পরে কৃতাঞ্জলিপুটে 
অনাময় প্রশ্ন পূর্বক কহিলেম, মহর্ষে ! আমি 
পরম প্রীত ইইলাম ; ঘার পর নাই অনু- 
গৃহীতও হুইলাম। অদ্য আপনি আমার 
রাজ্যমধ্যে পদার্পণ করিয়াছেন ; অদ্য আপনি 
আমার দর্শন-পথের' অতিথি হইয়াছেন ; 
হৃতরাং আমার ন্যায় ধন্যতর পৃথিবীতে আর 
কেহই নাই। ত্রহ্মন! অদ্য আমি আপনাকে 
অভ্যাগত ও কুশলী দেখিলাম ; অদ্য আমায় 
জন্ম মফল হইল ; মনোরথও পুর্ণ হইল। 
উনপঞ্চাশ সর্গ। 


পাস 


ইন্্রও অহল্যার প্রতি শাপ। ূ 
এইরূপে পরস্পর বাঁনাপ্রকার কুশল প্রশ্ন 
হইলে প্রমতি কথা প্রসঙ্কে বিশ্বামিত্রফে কহি- 
লেন, ভগবন! দেবরূগী এই দুইটি বালক 
| | কেঃকাহার পুত্র? কো! হইতেই ঝ! আসি- 
[1 য়াছে? ইহারা কি নিমিত্ত আপনকার সহিত 
| পরিভ্রমণ করিতেছে? ইহাদের নয়নদ্য় ফজল- 


দলের ন্যায় বিশাল, গতি লিংহ ও ধাধাতের 
ন্যায়, বিক্রম পার্দুল ও বৃষতের ন্যায় আবং 
রূপ অশ্শিনীকুমারদ্বয়ের ন্যায়। এই ছুই 
বীর খড়গ, তৃণীর ও শরাসন ধারণ করিয়। 
রহিয়াছে। এই 'নবযৌধন-মম্পম বালক, 
ঘ্য়কে দেখিলে বোধ হয়, যেন দেবতাদ্বয় 
দেবলোক হইতে মদৃচ্ছাক্রমে তলে * আঁগ- 
মন করিয়াছেন । 

এই হ্থকুমার কুমারদ্য় কি নিজিত পদ 
ব্রজে এখানে আলিয়াছে ? মহর্ষে ! ইছারণ 
কাহার পুত্র? দিবাকর ও নিশাঁকর :যেমন 
অন্বরতল স্থশোঁভিত করেন, স্লেইরূপ এই 
চুইটি বালকও এই দেশ বিডূষিত করিতেছে 
ইহারা আকৃতি; শরীর-পরিমাঁণ চেষ্টা ও 
ইঙ্গিত ছারা পরস্পর পরস্পরের সৌসাদৃশ্য 
লাঁভ করিতেছে। ইহারা অপূর্ব বসন পরিষাঁন 
করিয়া রহিয়াছে। মহর্ষে ! এই ছুইটি বালক 
কে ? তাহা শ্রবণ করিতে বামন! করি।' 

মহর্ষি বিশ্বামিত্র শ্রমতির ঈদৃশ বাক্য 
শ্রবণ করিয়। দিদ্ধা্ামের বিবরণ, রাষ্ষদ-বধ 
গ্রভৃতি সমস্ত বৃত্তান্ত আদ্যোগাস্ত বর্থন ধরি- 
লেন। প্রমতিগ্ড মহর্ষি বিশ্বামিতরের মুখে সমু- 
দায়বিষরণ শ্রবণ করিয়া যার পর নাই বিশ্ব- 
য়াবিউ হইলেন । মহারাজ দশরথের তনয়ছয় | | 
তাহার ভবনে 'ভ্যাগত হইয়াছেন দেখিয়া | 
তিনি প্রন্থট ছদয়ে সম্মানাতিশয় সহফাঁরে 
তাহাদেক উভয়ের যথোচিত ই টানি ৃ 
লাগিলেন] ৃ 

রাম ও. লক্ষণ বা ডি ট্গিঃ 


| ুরহকৃত হইয়া এক: সাজি. সেই স্থানে ] 





বালকাও। 


অবস্থান পূর্বক প্রাতঃকালে মিথিলা ভিমুখে 
যাত্রা করিলেন! . 

কিয়দূর গমনের পর মুনিগণদুর হইতেই 
রাজর্ষি জনকের পরম রমণীয় অপূর্ব্ব পুরী 
অবলোকন করিয়া প্রীত হৃদয়ে ভুয়োভুয় 
প্রশংসা! করিতে লাগিলেন। 

দশরথ-তনয় রাম মিথিলার উপবনে 

একটি আঁশ্রম দর্শন করিয়া তপোঁধন বিশ্বা- 
মিত্রকে জিজ্ঞাদা! করিলেন, মহর্ধে ! সম্মুখে 
যে একটি বন দেখিতেছি, ইহ! কিজন্য 
জনশূন্য রহিয়াছে? ইহা! অতীব শোভা-সম্পন্ন 
ও অবিরল-চ্ছায়া-সমস্থিত; এখানে . কোন 
তাপসকেই দেখিতে পাইতেছি না। ভগ্ববন ! 
পূর্বের ইহ কাহার আশ্রম ছিল ? 

তপোনিধি ধিশ্বামিত্র কমললোচন রামের 
ঈদৃশ বাক্য শ্রবণ করিয়| মধুর বচনে সম্ভাষণ 


পূর্বক কহিলেন, রাম ! ইহা! পূর্বের যে মহর্ধির 


আশ্রম ছিল ও যে মহাত্বার কোঁপে ইহা 
অভিশপ্ত ও জনশূন্য হইয়া রহিম্মাছে, তাহা 
তোমার নিকট বর্ণন করিতেছি, শ্রাবণ কর। 
রঘুনন্দন ! পূর্ববকালে এই চ্ছানে মহর্ষি 
গ্রোতমের ফল-পুঙ্প-সমস্থিত তরুরাজি-বিরা- 
[| জিত হ্ুপবিত্র আশ্রম ছিল। তিনি অহ. 
[| ল্যার সহিত একত্র হইয়া এই আশ্রমে 
অবস্থান পূর্ব্বক বছ বশসর তপস্যা করিয়া- 
(ছিলেন। পঞ্চশর-পরে অভিভূত দেবরাজ 
গ্রকদ! সুযোগ পাইয়া মহর্ষি গৌঁতিমের বৈশ 
ধারণ পূর্বক অহল্যাকে কহিলেন, হুমধ্যষে ! 
খছিও ধাতৃকাল প্রতীক্ষ! ধরা আমাদের 
11 অবশ্য বর্তবা, তথাপি: আমি ক্ষণে কাগ- 


১২৩ 


জর 
বিলম্ব করিতে সমর্থ হইতেছি না বিগুল- 
নিতষ্বে! আমি ত্বরায় তোমার হি সঙ্গম 
ইচ্ছা করিতেছি।  * 

রঘুনাথ! ভূ্বুদ্ধি অহল্য ুনিবেশধারী 
দেষরাজকে চিনিতে পারিয়াও তাহার সহিত 
সন্ভোগ-লালমায় তাহার তাদুশ 8 
পরস্তারে সম্মত! হইলেন। 

'অনস্তর অহল্যা পূর্ণমনোরথ দেবরাজকে 
কছিলেন,স্বরপতে ! তোমার সন্কল্প সিদ্ধ হই- 
মাছে) এক্ষণে তুমি অলক্ষিত রূপে এই আশ্রম 
হইতে ্বরায় প্রস্থান কর। দেবরাজ! তুমি 
আঁপনাকে ও মামাকে লোকাপবাদ হইতে 
রক্ষা,করিবে। মানদ! যাহাতে এ বিষয় 
প্রকাশ ন! হয়, তদ্বিষয়ে সবিশেষ যত্তববান 
হইবে। '... .. 

অনন্তর ইন্দ্র সহাস্য মুখে অহল্যাকে 
কহিলেন, সুন্দরি! আমি পরিতুউ হইয়াছি, 
আমার অপরাধ ক্ষমা! কর, আমি চলিলাম। 
দাশরথে ! দেবরাজ অংন্যাকে এই কথ! 
বলিয়া মহধি গৌতমের আগমনাশঙ্কায় সস- 
ভ্রমে সত্বর গমনে উটজ হইতে বহির্গত 
হইতেছেন, ঈদৃশ সময়ে দীপ্ততেজা মহর্ষি 
গোতসব মহসা আগমন করিতেছেন, দেখিতে 
পাইলেন। এই তপোধন তপোঁবলে ও বীর্ধযশ 
বলে দেবগণেরও ছুক্র্ঘ) তিনি সমিৎ ও কুশ 
শনের ন্যায় তিমি পুণ্যতীর্ঘসলিলে আর্- |: 
শরীর ছিলেন। 

দেবরাজ মহর্ষিকে দেখিবযান তু 


বিষর্'বদন হইলেন। সদ্রৃত মহর্ষিও ছুর্বৃত 





২৪ 


কহিলেন, ছুষ্মতে ! ভুমি আমার বেশ ধারণ 
করিয়! ঈদৃশ অকর্তব্য কর্ম করিয়াছ ; এই অপ- 
রাধে তুমি এখনি বিফল (মুক্ক-রহিত) হও। 

দাশরথে ! মহাত্স। মহর্ষি গৌতম ক্রোধ- 
ভরে এইরূপ শাঁপ,প্রদ্ধান করিবামাত্র শচী- 
পতি পুরন্দরের বৃষগন্ধয় ভূতলে নিপতিত 
হইল। তথৎকালে দেবরাজ মহর্ষির উগ্র 
তপোবলে ধর্ষিত, বিফলীকৃত ও হীনবীর্ধ্য 
হইয়া যার পর নাই ব্যথিত-হৃদয় হইলেন। 
পাপ ও মালিন্যে তীহার মন একান্ত অভি- 
ভূত হইয়া পড়িল। 

মহর্ষি গৌতম দেবরাঁজকে এইরূপ,শাঁপ 
প্রদান করিয়া অহল্যাকেও শাঁপ-বাক্যে 
কহিলেন, ছুশ্চারিণি!--পাপীয়নি! তুমি বন 


| ৷ বৎসর পর্য্স্ত এই আশ্রমে বায়ুভক্ষ্যা, নিরা- 


হারা, ভণ্ম-শায়িনী ও সকলের অদৃশ্যা হইয়া 
কঠোর ব্রত অবলম্বন করিয়া থাকিবে । 
সুর্মেধে! 'যে সময় দশরথ-তনয় রাম এই 
ঘোর বনে আগমন করিবেন, সেই সময় তুমি 
ভাহাকে দর্শন করিয়া বিধৃত-পাঁপা হইবে। তুমি 
লোভি-পরিশূন্য-হৃদয়ে সেই মহাত্মবার অতিথি- 
সৎকার পূর্বক প্রীত চিত্তে আমার নিকটে 
আগমন করিতে পান্সিবে, সন্দেহ নাই। 
মহাতেজা মহর্ষি গৌতম ছুশ্চারিমী অহ- 
ল্যাকে ঈদৃশ শাঁপ প্রদান করিয়৷ এই আশ্রম 
পরিত্যাগ পূর্বক সিদ্ধচারণ-সেবিত হিমালয়- 
শিখরে গমন করিয়া দুশ্চর কঠোর তপস্যায় 
র ] রর হইয়াছে । 


চি 


'রামারণ। 


টি াকেতুরি জা 


পঞ্চাশ সর্গ। 


অহল্যার শাপ-মোচন। 


এইরূপে -দেবরাজ বিফলীকৃত হইয়া 
অগ্নি প্রভৃতি দেবগণকে এবং সিদ্ধগণ, ধাষি- 
গণ ও চারণগণকে ভ্রাস-বিলোল-লোচনে 
কহিলেন, আমি স্থরকার্ধ্য সাধন করিবার 
অভিপ্রায়ে মহর্ষি গৌতমের ক্রোধ উৎপাদন 
পূর্বক তাহার তপস্যার বিশ্ব করিয়াছি। 
পরস্ত আমার এই ছুরবস্থা ঘটিয়াছে ; মহর্ষি 
শাঁপ প্রদান পর্বক আঁমাকে বিফল করিয়া 
দিয়াছেন। তিনি ক্রোধভরে অহল্যাঁকেও 
নিরাকৃত করিয়াছেন! এইরূপে আমার ছারা 
তীহাঁর তপস্তাঁর বিদ্ব হইয়াছে । আমি দেব- 
কার্ধ্য করিতে গিয়া বিফলীকৃত হইয়াছি। 
এক্ষণে দেবগণ, খধিগণ ও চারণর্গণ! তোমরা 
সকলে মিলিয়া আমাকে সফল করিয়া দাও । 

অগ্ি প্রভৃতি দেবগণ দেবরাজের তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া সমীপবর্তী পিতৃগ্ণকে 
কহিলেন, পিতৃগণ! এক্ষণে দেবরাজ বৃষণ- 
হীন হইয়াছেন; তোমরা এই সম্গিহিত'মেষের 
বৃষণদ্য় ছেদন করিয়! দেবরাজকে প্রদান 
কর। বৃষণ-হীন মেষ তোমাদেরও- পরম 
শ্রীতিকর হইবে ; এবং তোমরা যে র্ষণ-হীন 
মেষ ভক্ষণ করিবে, তাহা অপেক্ষা উহার 
পক্ষেও 'আর শ্থমহৎ ফল কি আছে? 'যে 
সকল মনুষ্য তোমাদের শ্রীতির নিমিত্ত অফল 
মেষ প্রদ্দান' করিবেন, এব অন্ষা'কল ঘ। 


| * রপ্ত হইবেন, সন্দেহ নাই। 





বালকাও।, 


পিড়্গণ ! . হ্থরকার্ধ্য সাধনের নিমিত্ত 
আমাদের দেবরাজ বিফল হুইয়! পড়িয়াছেন। 
অতএব এই মেষটির বৃষণদ্বয় ছেদন করিয়া 
ইহাকে প্রদান কর। 

পিডৃগণ, অগ্নি প্রস্ৃতি দেবগণের ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া মেষের বৃষণদ্ধয় ছেদন 
পূর্বক পাঁকশীলনকে প্রদান করিলেন। রাম! 
এই অবধি কব্য*ভোজী পিতৃগণ সফল মেষ 
তক্ষণ না করিয়া অফল মেষই ভক্ষণ করিয়া 
থাকেন। এই অবধিই দেবরাজ, অসামান্য 
তেজঃসম্পন্ন গৌতমের প্রভাবে মেষরৃষণ 
হইয়াছেন। রাঘব! তুমি এক্ষণে এই গৌত- 
মাশ্রমে প্রবিষ হুইয়। শাপাতিভূতা মহাভাগ! 
অহল্যাকে উদ্ধার কর। 

অনস্তর রাম ও লক্ষণ, মহর্ষি বিশ্বামিত্রের 
বাক্য শ্রবণ পূর্ববক তাহাকে পুরোবর্তী করিয়া 
দেই আশ্রমে প্রবিষউ .হইলেন। তীহারা 


| তগঃপ্রভাব-সমুজ্বলা মহাভাগ। অহল্যাকে 


; সেই হ্থানে দেখিতে পাইলেন | ইতিপূর্বে 
দেবরাজ. প্রভৃতি দেবগণও সেই আশ্রমে 
আমিলে তীর দর্শন পাইতেন না। মহর্ষি 
গৌঁতমের শাপ-প্রভাবে যে পর্য্স্ত রামের 
দর্পন লাভ না হইয়াছিল, সে পর্য্যন্ত তিমি 
জিলোরদ্ছ য়স্ত লোকেরই ছুমিরীক্ষ্যা হইয়া 


| | ছিলে এক্ষণে শাপান্ত হওয়াতে তিনি |. 
[| রাম, লক্ষণ ও বিশ্বামিত্র প্রস্থৃতি মহর্ধিগপের 


] দুহিগথে '্গানিতৃতা হইলেন। তাঁহাকে ঠাহাকে 
| হর্দনকরিয়াদাযে ভাহাঁদেক্'বোধ হইল, যেন 


ূ বিধাতা শ্রযন্ধ সহকারেই দিস | 


ৃ 1 নি নির্মাণ কিযাছেন। 


১ | 


(রাম ও লক্ষমণধুূমারৃত প্রদীপ অমিিধার 
ন্যায়, .তুষারারৃত জলধর-পটল-সমাচ্ছাদিত |. 
চন্দ্রপ্রভার ন্যায়, সলিল-মগ্্যগত প্রদীপ পুর্য্- 
প্রভার ন্যায় ছুরাধর্ষ! অহল্যাকে দর্শন করিবা- 
মাত্র তাঁহার চরণ বন্দন করিলেন। পরে || 
অহল্যা মহর্ষি গৌতমেরু বাক্য স্মরণ করিয়া | 
প্রীত-ছদয়ে পাদ্য অর্ধ্য আসন প্রস্ৃতি প্রদান |: 
পূর্বক রাম ও লঙ্গমণের যথাবিধি সৎকার |. 
করিতে লাগিলেন। তীহারাঁও বিধানানু- | | 
সারে সেই পুজা গ্রহণ করিলেন। ততকালে 
আকাশ .হইতে পুষ্প-বৃষ্টি আরম্ভ হইল; 
দেব.ছুন্দুভিন্ধখনি শ্রুত হইতে লাগিল ) |: 
ন্বব্বগণ ও অপ্লরোগণের মহা'সমারোহ |. 


হইয়া উঠিল। দেবগণ সকলেই, উত্রতপঃ- | | 


প্রভাব-নিবন্ধন রামের সমাগমে বিশুদ্বাত্মা 
অহল্যাকে পুনঃপুন সাধুঝদ প্রদান করিতে 
লাগিলেন। 

এই সময়ে মহাঁতেজা মহাঁষশ মহ 
গৌতম দিব্য চক্ষু ছারা, রামচজ্ তাহার 
আশ্রমে আগমন করিয়াছেন দেখিয়া, বিধুত- |. 
পাপা অহল্যার সহিত মিলিত হইয়া! তীহার |: 
পুজা করিতে লাগিলেন। পরে তিনি পুন- |. 
র্ার স্লৃহল্যার সহিত সমবেত হইয়া তপ৮ রর 
মাধনে প্রবৃত্ত হইলেন ৮ ১. 
দরপরথ-তনয় রার্মও মহর্ষি গৌতিদের ৃ 


লাভিমুখে যাত্রা করিলেন। . 





নিকট যখাবিধানে পৃজা হা করিয়া মিখি. ৮ 


) 


| | কৌশিককে কহিলেন, মহর্ষে ! 





 একপর্চাশ সর্থ। 
ৃ জনক-লমাগম। 

. অনস্তর রাম ও লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রকে 
অগ্রসর করিয়া উত্তনব-পর্ব্ব দিকে গমন পূর্ববক 
রাজর্ষি জনকের যজ্ঞবাঁট সন্দর্শন করিলেন । 
দাশরথি যজ্জভূমি দর্শন করিয়া মুনিশাদিল 
দেখুন, 
মহাত্মা জনকের কেমন যজ্জসম্দ্ধি! এখানে 
বেদাধ্যয়ন-নিরত নানাঁদেশ-নিবাসী নানাদেশ- 
ভাষাভিজ্ঞ সহত্র সহজ্্ ব্রাদ্ধণগণ সমাগত 
হইয়াছেন; স্থানে স্থানে ব্রহ্ম-রথ-সন্কুল ব্রাহ্ম- 
ণাবান সমূহ দৃষ্ট হইতেছে। এক্ষণে আমা- 
দ্বিগের আবাসের নিমিত্ত আপনি একটি মনো- 
মত স্থান নিরূপণ. করুন। মহর্ষি বিশ্বীমিত্র 


| রাঁমচন্দ্রের এই বাঁক্য শ্রবণ করিয়া সলিল- 


সমিহছিত একটি নিজ্জন প্রদেশে বাসস্থান 
নিরূপণ করিলেন। 

মিথিলাধিপতি জনক যখন গুনিলেন 
যে, মহর্ধি বিশ্বামিত্র আগমন করিয়াছেন ; 
তখন 'তিনি পাপ-্পর্শ পরিশুন্য পুরোহিত 
শতানদ্দকে পুরোবর্তী করিয়। অন্যান্য শন্ধিগ্‌- 
গণের সহিত অর্ঘ্য গ্রহণ পূর্বক তৎক্ষণাৎ 
সত্বর গমনে বিনীত ভাঁবে প্রত্যুদ্পমন করি- 
লেন। পরে তিনি মন্ত্র পাঠ পূর্বক অর্ঘ্য প্রদান 
করিয়া তাহার পৃজ। করিতে লাগিলেন। 


মহর্ষি বিশ্বান্গিত্র জনকের নিকট পুজা! গ্রহণ, 


করিয়। যজ্জ-বিহয়ে ও অন্ঠান্য বিষয়ে অনামম্ 


ৃ 9১38185888585598 





শতানন্দ এবং অন্যান্য মুনিগণকে ন্যায়ানু- |: 
সারে ও বিধানানুসারে যথাক্রমে কুশল-প্রশ্ন |: 
জিজ্ঞাসা করিতে লাগিলেন । | 

অনস্তর রাজর্ধি জনক কৃতাগ্ধলিপুটে |. 
মহর্ষি বিশ্বামিত্রকে কহিলেন, ভগবন ! এই 
আসন প্রস্তুত, আপনি ইহাতে উপবেশন 
করুন। মহর্ষি কৌশিক, জনকের এই বাক্য 
শ্রবণ করিয়। উপবিষ্ট হইলেন। অন্যান্য 
মুনিগণ, পুরোহিত, রাজা! ও মস্ত্রিগণ সক- 
লেই ন্যায়ানুমারে চতুর্দিকে যথাযোগ্য 
আমনে উপবেশন করিলেন। 

'তদনস্তর রাজ। জনক বিশ্বামিত্রকে হুখা- 
সীন' দেখিয়া মন্ত্রগণের সহিত কৃতাঞ্জলিপুটে | ' 
কহিলেন, তপ্নেধন ! অদ্য আপনকার চরগ |. 
সন্দর্শনে বোধ হইতেছে, যেন আমি অস্ত |: 
প্রাপ্ত হইলাম; অদ্য দেবগণ আমার যজ্ঞসর্দ্ধি |: 
মফল করিলেন ; আপনকার আগমনেই অদ্য |. 
আমি যজ্ছের ফল প্রাপ্ত হইলাম, মহর্ষে! 
আপনি অনুগামী ধষিগণের সহিত আমার 
যজ্ঞান্ত-্নান অবলোকন করিষেন, ইহাতে 
আমি অনুগৃহীত হইলাম; ধন্যতর. হই- 
লাম। ব্রাহ্মণগণ বলেন, আর দ্বাদশ, দিবসে 
আমার যজ্ঞ হম্পূর্ণ হইবে। সেই সময় 
দেবগণ যজ্জ-ভাগ গ্রহণের নিমিত এই স্থানে 
উপস্থিত হইলে আপনি তাহাদিগকে দর্শন | |. 
করিবেন। আমার প্রতি প্রীতি-নিবন্ধন এই | | 
দ্বাদশ দিবস:আপনি এই সমুদয় মুনিগপের 


ষছিত এই স্থানে প্রপন্ন হৃদয়ে অবস্থান || 


77759 1. 






গমন করিবেন ।.. ১ ৭ 





বালকাণ্। 





রাজর্ধি জনক পুনর্ধ্ধার কৃতাঞ্জলিপুটে 
বিনীত বচনে কহিলেন, মহর্ষে! অগ্রি-কুমার" 
সদৃশ এই কুমারদয় কাহার পুত্র ! কি উদ্দেশেই 
বা এ স্থানে আসিয়াছে? ইহাদের বাহুছয় 
আঁজানুলম্থিত ও বঙ্ষঃদ্ছল বিশ্তীর্দ; ইহারা 
খড়গ,তৃণীর ও শরাসন ধারণ করিয়া রহিয়াছে; 
কাকপক্ষধারী এই দুইটি বালক অশ্বিনী- 
কুমারযুগলের ন্যায় নিরপম-রূপ-সম্পন্ন । 
মহর্ষে! এই প্রিয়দর্শন কুমারদ় কাহার 
পুত্র ? চন্দ্র ও সূর্য্য যেমন নভোঁমণ্ল বিভ্ু- 
ধিত করেন, সেইরূপ এই বালকদ্য় এই দেশ 
স্থশোভিত করিতেছে । দেবতার ন্যায় পরম 
হন্দর এই কুমারদ্বয় এতাদৃশ সুকুমার হই- 
যাও কি নিমিত পথশ্রম স্বীকার করিয়াছে! 
মহর্ষে! এই বিষয় শ্রবণ করিবার নিষিত্ত 
আমার যার পর নাই কৌতুহল জন্মিয়াছে। 

তপোধন কৌশিক, মহাঁত্ব! জনকের ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া! কহিলেন, এই ছুইটি 
বালক মহারাজ দশরথের পুত্র। অনস্তর 
কৌশিক, রাক্ষস-সন্থুল পথে অশঙ্কিত হৃদয়ে 
রামের আগমন, রাঁক্ষস-বধ, দিদ্ধাশ্রমে বাম, 
বিশাল/নগরী-দর্শন, অহল্যার শাপ-বিমোচন, 
এই সমুদায় বৃত্তাত্ত আদ্যোপাস্ত বর্ণন! করিয়া 
পরিশেষে কহিলেন, এক্ষণে এই দাশরধি 
রাম গ্মাঁপনকাঁর শরাপন পরীক্ষা করিবার 
নিমিত্ত এখালে আগমন করিয়াছেন। 

যহ্াতেজ। মহর্ষি বিশ্বামিত্র মিথিলাধিপন্তি 
রা্জর্ধি জনক্ষের মিকট এই লমুদায় বিষয় 
সাদুপূর্ব্িক ধর্ণন বিয়া বিরত হইলেন 3, 


কপাল 871 


খন 
দিপধ্চাশ সর্গ। 
ভিত 
মহর্ষি গৌতমের জ্যেষ্ঠ পুত্র তপঃ-প্রভাৰ 


সম্পন্ন শতানন্দ, বিশ্বামিত্রের তাদৃশ বাক্য 
শ্রবণ পূর্বক লোমাঞ্চিত-কলেবর ও বিন্ম- 
য়াভিভূত হুদয়ে ভক্তি সহকারে রামকে সন্দ- 
শন করিলেন। তিনি তুল্যরূপ তুল্যাকৃতি 
রাম ও লক্ষণকে সম্মুখে উপবিষ্ট দেখিয়া 
তপোধন বিশ্বামিত্রকে কহিলেন, মহর্ষে ! 
আপনি ত এই মহাত্মা রাজকুমার রামকে 
আমার যশস্ষিনী জননী দর্শন করাইয়াছেন ? 
আমার মাতা অহল্যা বহুকাল যাঁর পর নাঁই 
ছুঃখিতছৃদয়ে অবস্থান করিতেছিলেন ; তিনি, 
ত সৎকারার্হ মহাত্ব! রাঁঘকে দেখিয়া যথা" 
যোগ্য সৎকার করিয়াছেন? ধীমন ! পূর্ব্- 
কালে আমার জননী সম্বন্ধে যে যে ঘটনা 
হইয়াছিল এবং দেবরাঁজ আসিয়া যেরূপ 
অদদনুষ্ঠান করিয়াছিলেন, তাহা ত রামের 
নিকট বর্ণন করা হইয়াছে! 

কুশিক-নন্দন ! আমার জননী আমার 
পিতার শাপাম়ি দ্বারা দ্ধ হইয়াছিলেন 
এক্ষণে রাঁষচন্দ্রের দর্শনে তিনি পাঁপ-বিনি- 
তা হইয়াত আমার পিতায় সহিত পুর্ব 
সঙ্গত। হইয়াছেন ? তপোনিধান 1" আমার 
পিতা মহর্ষি গৌতম আলিয়া, হদীর্ঘ কাল 


“কঠোর তপদ্য ছারা পৰিভ্রকলেবরা আমায় 


মাতাকে ত প্রীত হায়ে সমাদর পুর্ব 
১১ | 


১২৮ 


আপনি ত আমার মহাঁত্। পিত। কর্তৃক যথা- 
যোগ্য পুজিত হইয়া! এখানে আসিয়াছে ? 

বাক্য-বিশারদ' মহীষশ! বিশ্বামিত্রঃ শতা- 
নন্দের ঈদৃশ বাক্য শ্রাবণ করিয়া করিলেন, 
অঙ্গন! আপনি যাঁছা। বাছা বলিলেন, তাহার 
] কিছুই অতিক্রম করি নাই) আমি কর্তব্য 
কর্ম সমুদায়ই- ফরিয়াছি। ভার্গবের সহিত 

রেণুকার ন্যায়, মহর্ষি গৌতমের সহিত তপ- 
|| শ্বিনী অহল্যাও সঙ্গত। হইয়াছেন। 

|. মহর্ষি পতানন্দ ধীমান বিশ্বীমিত্রের তাঁদৃশ 
বাক্য শ্রব্ণ করিয়া! সুমধুর বচনে রাষকে 


'অহর্ষি:বিস্বামিত্রকে পুরোবর্তা করিয়া এখানে 
| | আগমন করিয়ীছ। তোমার পরমণ্ডরু মহা" 
| 1 হে! অমিতপ্রভ এই বিশ্বামিত্র পরম ধার্দিক 
ৃ টি 
[ভোমা অপেক্ষা ধনযতর আয় কোছে!এই 


পরববকালে এই. বিশ্বামিতর সুদীর্ঘ কাল 
্বাজ্য শানন বরিঘাছিজেন। ইমি শক্র-নাকার- 
কারী, ধর্ম, ধর্মনিষ্ঠ, জিয়ামান ও কাযা" 


| পু হার ণ্লবান কুশন, কুশরাকষের 
| চি এই মহত জহি 


বাজ 





রায়ারণ। 





| মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হইলেন। 


ফছিলেন, রঘুমাথ ! তুমি ত কুশলে আছ? 
আমার ভাখ্যক্রমেই তুমি পর্ব-জন-পৃজিত | 


মহাত্বা কৌশিকের যতদূর বীর্ঘা/যতদুর প্রভাব, 
| যতদুর অধ্যদ্লায়, যতদূর যশ, আমি তদ্দিষয়ক 
ানুপূর্রিক পুরা্ত বলিতেছি, শ্রব্ধ কর | 


পালনে তৎপর ছিলেন! গুর্ধ্বকালে তরঙ্গ ' 
পুরে কুশনামে এক মহীপতি ছিলেন । কপ 




























বিশ্বামিত্র সেই গাধিয় পুত্র। ধর্মমত রাজ] | 
বিশ্বামিত্র রহু সহজ বৎদর পৃথিবী পালন 
পূর্বক রাজস্ব ভোগ করিয়াছিলেন 

একদা এই মহাতেজ। বিশ্বামির, অক্ষো- 
হিদী সেগায় পরিত্বত হইয়া মেদিনীমণগ্ডল 
পরিভ্রমণ করিতে লাগিলেন । মহাযশ। গাধি- 
নন, পর্বত অরণ্য নগর সরিৎ গ্রাম প্রভৃতি 
মান! চ্ছান বিচরণ করিতে করিতে ক্রমে 


এই অপূর্ব “মাগ্রম বহুবিধ বৃক্ষ 'লমূহে 
হশৌডিত ছিল ইহার মধ্যে নানাধিধ সৃগগগণ 
বিচরণ করিত ) মেষগণ দানবগণ) পদ্রগাগ, 
কিক্সরগপ, সিদ্ধাগণ ও চারপগণ এই আমের 
শোভা সম্পাদন, করিত । এই জাঞরমের সখ: 
গণ সর্ববনইি প্রশান্ত ফুর্তিতে খাকিত । এগাঁনে 
নানাপ্রকার পঙ্গিগণ বিচাণ করিয়বেড়াইভ.। 
তগজ্চরণ'মংসিদ্ধ হত-হতাশন-কয় মহা 

র্ধরধিগণ, দেবর্ধিগণ এবং অরজ্মকল্স ্ধীত্রত || 
মহাত্মা মহরসিপণ নিরভ্ভর এই-আগ্রাষে আব. : 

স্থান করিতেন। ভা! সকলেই শান্ত, 
দত্ত, জিতজোধ ও. গজিতেন্্িয় ' ছিলেন । 
তাহাদের মধ্যে ফেহ কেছ ফেবলমান আন্দু 
পান করিয়া! গাকিতেন 3 কেছ বেছু শীর্ণ পর্ণ 
ভক্ষণ করিতেন.) কেহ কেহ ফল ঘুম ক্ষণ 
করিয়া থাক্ষিতন ).কেছ কেছ বা.কেখল নয় 
তক্ষণ করিডেন! তাহাদের মধ্যে কের যোছ ৃ 
ক্ষান(ধৌতিযোগী), কেহ ফেক, |. 
এবং, জেছ কেহ বা দক্বোকুধায ছিযোম,। || 
বালখিলানীমর জগ-হোদ-পাারণ পারি] 
গণও এই আমে আবস্ছিতি করিকেন। ৭ 








বাঁলকাণড। 





সর্ধববিজয়ী মহানুভ্বব মহারাজ বিশ্বামিত্র, 
দ্বিতীয় ব্রন্ধলোকের ন্যায় পরম-রমধীয় এই 
বাশিষ্ঠ আশ্রম অবলোকন করিলেন। 


সস 


ব্রিপঞ্চাশ মর্গ। 


পপর 


শতানন্দ-বাক্য। 


মহাবল মহাবীর বিশ্বামিত্র, ভরপঃপরায়ণ 
মহর্ষি বশিষ্ঠকে দর্শন করিয়! পরমপ্রীত হৃদয়ে 
বিনয় সহকারে প্রণিপাঁত পূর্ববক কৃতাঞ্জলি- 
পুটে দণ্ডায়মান থাকিলেন। মহাত্মা বশিষ্ঠও 
মহীপতিকে আগমন করিতে দেখিয়া যথা- 
বিহিত সন্মান প্রদর্শন ও অনাময় প্রশ্ন পূর্ববক 
উড়ুম্বর-কা্ঠি-বিনির্িত আসন প্রদানে অনু- 
মতি করিলেন। ধীমান বিশ্বামিত্রও মহর্ষি- 
প্রদত্ত সেই আসনে উপবিষ্ট হইলেন। 

অনন্তর মহন্মি, ফল-মূল আনয়ন পূর্বক 
মহারাজ বিশ্বামিত্রকে প্রদান করিলেন। 
মহাতেজ। বিশ্বামিত্রও মহর্ষি-কৃত অতিথি- 
সৎকার শ্বীকার করিয়া অগনিহোত্র বিষয়ে, 
শি্য-বিষয়ে ও বনস্পতিগণ-বিষয়ে কুশল 
জিজ্ঞানা করিতে লাগিলেন। মহর্ষি বশিষ্ঠ 
কহিলেন, আমার সর্ধবাংশেই কুশল । 

অান্তনয় মহাতপা। বশিষ্ঠ, গাঁধিনদ্দাদ 
মহারাজ বিশ্বামিত্রকে হখোপবিন্ট দেখিয়া 
জিন্ানা করিলেন, প্লান 1! আপনবাঁর উ 


স্বীবিষয়ে কুশল ? আপনি একমাত্র ধর্দপথে: 


ধ্বাকিয়াই ত প্রজারজন ফগিতেছেন? আপনি 


| তরাজধর্থানুমারে দিনার পজাগণকে পাগর দিক সা 







১২৯ 


করিয়া আলিতেছেন? আপনি ত ভৃত্যগণকে 
হৃচারুরূপে ভরণ পৌষণ করিতেছে? ভৃত্য" 
গণ ত আপনকার আক্জানুবর্তী হইয়া চলি- 
তেছে? রিপুনিসূদন! আপনি ত সমুদয় শঙ্র 
পরাজয় করিতে সমর্থ হইয়াছেন ? আপন? 
কার পুত্র পৌত্রগ্রণ ত কুশলে আছে? নয়- 
দিংহ! আপনকার মিদ্রগণ, সৈন্যগণ ও 
ধনাগার, এতত-সমুদায়ের ত মঙ্গল? 
অনস্তর মহাতেজা মহারাজ বিশ্বামিত্র, 
বিনীত বচনে তপোধন বশিষ্ঠকে কহিলেন, 
মহর্ষে! আবার সকল বিষয়েই কুশল পর- 
স্পর সন্দর্শনে প্রমুদিত-হৃদয় ধর্ঘানিষ্ঠ, বশিষ্ঠ 
ও বিশ্বামিত্র, বহুক্ষণ এইরূপ কথোপকথন 
করিয়৷ পরম্পর পরম্পরের প্রতি পরম-জ্রীত 
হইলেন। পরে মহর্ধি ভগবান বশিষ্ঠ, কথা" 
প্রসঙ্গে সম্মিত মুখে বিশ্বামিপ্রকে কহিলেন, 
মহাঁবল মহীপতে ! আপনি অপ্রমেয়-প্রভাব" 
শালী) অদ্য আমি আপনকার ও আপনকার 
সৈন্যগণের যথাযোগ্য অতিথি-সৎকার করিতে 
মান করিয়াছি । রাজন ! আপনি অতিথি" 
শ্রেষ্ঠ ও প্রযদ্ব সহকারে অতিথি-সংকার 
করিবার যোগ্যপাত্র। আমার ইচ্ছা, অধ 
আপনি এখানে অরস্থান করিয়া মত্রুত্ধ 
অতিথি-সৎকার শ্বীকার:করান। 
বহধাধিপতি বিশ্বামিত, তপৌরধর বশি, 
ঠের ঈদৃশ উদার বাক জাবক করি বিনীত 
বচদে কছিলেন। তগোনিষে গাপনি আমার | 
অতিথি'সৎকার করিতে সন 
ছবাহাতেইামায লগা বাতি 


১৩৯ 


তেজঃসম্প্ন; ফল মূল পাদ্য আচমনীয় প্রতি 
যাহ! যাহা আপনকার এই আশ্রমে আছে, 
তাহা দ্বারা এবং আপন্কার চরণ দর্শন দ্বারাই 
আমিসর্বতোভাবে নৎকৃত হইয়াছি। এক্ষণে 
আমি চলিলাম; প্রণাম করিতেছি; আমাকে 
মিত্রবৎ সিদ্ধ দৃষ্টিতে অবলোকন করিবেন! 


রাজ।বিশ্বামিত্র, এই কখ! বলিলে উদ্ার- 


চেতা ধর্ম্নাত! বশিষ্ঠ আগ্রহাতিশয় সহকারে 
তাঁহাকে পুনঃপুন নিমন্ত্রণ করিতে লাগি- 
লেন। তখন বিশ্বামিত্র একান্ত অনুরুদ্ধ 
[ হইয়া তাহার নিমন্ত্রণ স্বীকার, পূর্বক কহি- 
লেন, মহর্ষে ! আপনি যাহাতে সন্ভষ্ট হন, 
তাহাই হইবে। / 
তত্ব-জ্ঞান-সম্পন্ন মহাঁতেজ! বশিষ্ঠ ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয় পরমপ্রীত হুদয়ে বিধৃত- 
পাপা কামধেন্থুকে আহ্বান পূর্বক কহিলেন, 
| শবলে ! এখানে শীঘ্র আইস; আমি যাহা 
বলিতেছি, শ্রবণ কর। আমি অপূর্বব ভক্ষ্য- 
ভোজ্যাদি বারা এই রাজার, রাজানুচরগণের 
ও সৈন্যগণের অতিথি-সৎকার করিতে কৃত- 
নিশ্চয় হইয়াছি; তুমি তৎসযুদায় সম্পাদন 
পূর্ববক আমার কামন৷ পূর্ণ কর । কাম্যদায়িনি! 
(ফেযেব্যক্তির যে েরসে, যে যে দ্রব্যে অভি- 
রুচি হয়, তুমি আমর প্রীতির নিমিত্ত সেই 
সেই ব্যক্তিকে সেই সেই রসপূর্ণ সেই সেই 
বন্ত প্রচুর পরিমাণে প্রদান কর। শবলে! 
ভুমি অবিলম্বে বিবিধ রম-্ছারা, অন্ন-্বারা! ও 


চ্ব্য চোঁধ্য লেহ পেয় প্রস্থৃতি দ্বারা এই" 


10 রজার ও রাজা নুচরগ্রণের উত্তমরূপে অতিথি- 
০11 সৎকার কর'? শবলে! আর: কাঁলাতিপাঁত 


রামায়ণ। 


করিও না) এক্ষণেই নানাবিধ অন্নরাশি 
সৃষ্টি করিতে গ্রবৃভ্তা হও। 


সপ 


চতুপধ্চাশ নর্গ। 


বশিষ্ঠ-বিশ্বামিত্র-সংবাদ। 


শক্রবিজয়িন ! কামধেনু শবলা বশিষ্ঠের 
এই বাক্য শ্রবণ করিয়া, যে যেব্যক্তির যে যে 
দ্রব্যে অভিলাষ, তাহা সঙ্কল্পমাত্রেই প্রস্তুত 
করিতে আরম্ভ করিল; ইক্ষু, মধু, লাজ, 
মৈরেয় (ব্রাণ্ডি), উত্তম আসব (গৌড় মদ্য 


'বন্থবিধ অপূর্ব্ব পেয় দ্রব্য, তক্ষ্য দ্রব্য, চোষ্য 


ব্য, পর্বত-পরিমিত্*্নানীপ্রকার উ্ণ অন্- 
রাশি, বহুবিধ মিষ্টান্ন, পিক, সপ, ভূরি-পরি- 
মিত দরধি, খাগুব (খণ্ডাদি-বিনির্শিত লডক- 
বিশেষ ), এতস্তিম্ন বহুবিধ স্বাছু পৃথক পৃথক 
ষড়্রস দ্রব্য, সহজ সহ গুড়পূর্ণ পাত্র, শয্যা, 
আসন, বিলাস-সামত্রীপ্রস্থতি সমুদায় ভোগ্য 
বস্ত তৎক্ষণাৎ প্রস্তুত হইল। 

দাশরথে ! বিশ্বামিত্রের সৈন্যগণ বশিষ্ঠ 
কর্তৃক এইরূপে কৃতাতিথ্য ও সত্কৃত হইয়া 
পরম-সম্তউট ও হ্বউ-পুষ হইল। রঘুনদান! 
তৎকালে যে যে ব্যক্তির যে যে বিষয়ে 
স্পৃহা হইয়াছিল, শবল! সঙ্কল্লমাত্রে তৎক্ষণাৎ 
তৎসমুদায়ই প্রদ্ধান করিয়াছিল। এইক্পপে 
রাজর্ষি বিশ্বামিত্র, তাহার অন্তঃপুর“জনগণ, 
ত্রাঙ্মপ্গীণ, পুরোহিতগণ, অমাত্যগণ, মস্তি 
গণ ও স্ভৃত্যগণ সকলেই হসৎকৃত হইয়া পর 
আনন্দিত হইলেন । 





বালকাণ। 


অনস্তর মহীপতি বিশ্বীশিত্র, মহর্ষি বশি- 
কে কহিলেন, ব্রহ্মন! আপনি আমাদের 
পরম-পুজ্যতম ; আপনি আঁমাদের প্রত্যে- 
কেরই অভিমত বহুবিধ বস্তু প্রদান পূর্ব্বক 
সমীচীন রূপে অতিথি-সংকার করিয়াছেন। 
বাক্য-বিশারদ ! এক্ষণে আমি যাহা নিবেদন 
করিতেছি, তাহা শ্রবণ করুন ;--আমি আপ- 
নাকে এক লক্ষ ধেনু দান করিতেছি, তৎ- 
পরিবর্তে আপনি এই কামধেন্টি আমাঁকে 
প্রদান করুন। ভগবন! বিবেচনা করিয়! 
দেখুন, আপনকাঁর এই শবল! ভূমগ্ুলের 
মধ্যে রত্বম্বরূপা) ধিনি ভূপতি, তিনিই পৃথি- 


বীর নমুদায় রত্ধের অধিকারী হইয়া থাকেন): 


অতএব ধর্মানুসারে এই শবলাতে একমাত্র 
আমারই অধিকার আছে; এক্ষণে আপনি 
আমাকে ধর্মত আমারই প্রাপ্য এই কামধেনু 
প্রদান করুন। 

মহীপতি বিশ্বামিত্্র এই কথা বলিলে 
ধর্্াত্বা মহর্ষি ভগবান বশিষ্ঠ উত্তর করিলেন, 
মহারাজ! আপনি এক লক্ষ ধেমুই প্রতিদান 
করুন, কিংবা শত কোটি ধেনুই প্রতিদান 
করুন, 'অথবা রাশীকৃত হ্থবর্ণ-রজতই প্রতিদান 
করুন, কিছুতেই আমি এই শবলাকে প্রদান 
করিতে পারিব না। শত্র-দংহারিন!. আত্- 


| বান ব্যক্তির কীত্তির ন্যায়, এই শবল! আমার | 


নিত্য-লহচরী ; আমি ইহাকে কোন কালেই 
|] পরিত্যাগ করিতে পারিব না; আমার শবলা 
| পগ্িত্যাগের যোগ্যাও মছে। রাজর্ষে! আমার 


| রি হ্ব্য কবা,অমিহোত্র, বলি, হোম,ম্বাহাকার), 


[ বটকার, যিবিধ বিদ্যা এমন কি, মার 


“৯৩5 


প্রাণযাত্রা প্য্যস্ত সমুদায়ই এই শবলার ম্মায়ত 
রহিয়াছে; এই শবল! ব্যতিরেকে আমার 
কোন কার্ধ্যই ুম্পূষ্ন হইতে. পায়ে'না। 
মহারাজ! আমি সত্য করিয়া বলিতেছি, এই 
শবলাই সর্ধ্বদ! আমাকে পরিতুষ্ট করিতেছে; 
এই শবলাই আমার সর্বস্ব ধন। মহারাজ! | 
এই সকল কারণে এবং এইরূপ নানা কারণে 
আমি আপনাকে এই শবলা প্রদান করিতে 
পারি না। 
মহর্ষি বশিষ্ঠ এই কথা বলিলে বচন- 
বিন্যাস-নিগুণ বিশ্বামিত্, ক্ষু্ধতর হৃদয়ে পুন- 
বর্বার কহিলেন, মহর্ষে! আমি আপনাকে 
সববর্ণময়-শৃঙ্খলাযুক্ত হবর্ণময়-গ্রীবা-ভূষণ'ভূষিত 
হুবর্ণময়-অন্ুশ-্থশৌভিত হ্বরণময়-কক্ষেয়- 
বিরাঁজিত চতুর্দশ লহত্র মাতঙ্গ প্রদান করি- 
তেছি, এবং শব্দায়মান-শতশত-কিক্বিণী-রাঁজি- | 
বিরাজিত শ্বেতাশ্ব-চতুউয়যুক্ত অউশত হিযগস্ 
রথ প্রদান করিতেছি; তদ্‌ব্যতীত বাহলীকাদি- 
দেশ-সমুৎপন্গ মহীবংশ-সম্ভৃত একাদশ সহত্র 
তুরঙ্গম দিতেছি) তদতিরিক্ত নানাবর্ণ-বিভূষিত : 


তরুণবয়ন্ক এককোটি থে দান করিতেছি | | 


ইহা ব্যতীত আপনি যাবতসংখ্য রত সতর্ণ ও | | 
রৌপ্য' অভিলাষ করেন, তাহাও, দিতেছি, | | 
আপনি আমাকেএই কািযেছটপ্রদানকরন। | 
ধীমান বিশ্বামিত্র, এইরগ থাক্য কিল | 
ভগবান বশিষ্ঠ কহিলেন, সাজ! জমি কোন 
মতেই শবলাকে প্রদান ক্ষযিতে পাঁরিব না! । 


এই শবলাই আমার রদ্ব, এইশবলীই দার 


ধূনঃ এই শবলাই আসা সর্ধন্য। এই শঘলাই 
আমার জীবনন্বরপ |: 'মহারাজ ! ৷ বঙ্গিণ! 














5৩২ 


রামায়ণ? 





প্রদান পূর্বক দর্শ-পৌর্শমাস প্রভৃতি যজ্ঞ সমু 


দায় ও বিবিধ ক্রিয়াকলাপ, এই শবলা হই- 
তেই হুমম্পাদিত হইতেছে; এই শবলাই 
আমার সমস্ত ক্রিয়ানুষ্ঠানের মূল; অধিক 
বাক্য-ব্যয়ের প্রয়োজন কি, আমি কোন 
ক্রমেই এই কামদৌহিনী শবলাকে প্রদান 
করিব না। 


, পঞ্চপকাশ মর্থ। 


ধেস্ুহছরণ ও বশিষ্ঠবাক্য। 
অনস্তর যখন মহর্ষি বশিষ্ঠ কোন ক্রমেই 
কামধেনু শবলাকেম্প্রদান করিতে সম্মত 
হইলেন না, তখন রাজা বিশ্বামিত্র বল" 
পৃর্বক তাহাকে হরণ করিলেন। দাশরথে ! 
মহাত্া। মহাঁবল মহারাজ বিশ্বামিত্র যখন শব- 
লাঁকে হরণপূর্ব্বক লইয়। যান, তখন শবলা 
শোঁক-বিহ্বল-হৃদয়ে ছুঃংখিতান্তঃকরণে রোদন 
করিতে করিতে চিন্তা করিতে লাগিল, মহানু- 
তব মহর্ষি বশিষ্ঠ কি আমাকে বিনাপরাধে 
পরিত্যাথথ করিলেন ! আমি কি জন্য রাজ- 
পুরুষগণ কর্তৃক বলপূর্বক হ্রিয়মাণা” হইয়া 
দীনা ও পরম-ছুঃখিতা হইতেছি! আমি 
মহানুভব মহর্ষির কি অপকার করিয়াছি! 
তিনি ধর্ম-পরারণ হইয়া কিনিমিত্ত আমাকে 
ভক্ত জানিয়াও বিনাপরাধে পরিত্যাগ ৪৪ 
বেন! 





করিতে মহাবেগে মহৌজা মহর্ষির অভিমুখে 
ধাবমানা হইল, 'এবং বলপূর্ববক শত সহত্র 
রাজভূত্যগণকে নিধূ্তি করিয়া বায়ুবেগে 
মহর্ষি বশিষ্ঠের চরণ-সমীপে গমন করিল) পরে 
তাহার সম্মুখবর্তিনী হইয়া! শোক-সস্তপ্ত হদয়ে 
রোদন করিতে করিতে মেঘগ্ভীর স্বরে 
কহিল, ভগবন! আপনি কি আমাকে পরি- 
ত্যাগ করিলেন? এই রাজপুরুষগণ কিনিমিন্ত 
আমাকে আপনকার নিকট হইতে লইয়! 


যাইতেছে ? 


নিজ ভথিনীর ন্যায় প্রিয়তমা শোকা- 
কুলিত-হৃদয়া পরম-ছুঃখিতা শবলা ঈদৃশ 


বাক্য কহিলে ব্রহ্ধর্ষি বশিষ্ঠ উত্তর করিলেন, 


শবলে! আমি ' তোম্বাকে পরিত্যাগ করি 
নাই; তুমি আমার কিছুমাত্র অপকারও কর 
নাই; এই মহাবল মহারাজ বলপূর্ধবক 
তোমাকে হরণ করিয়া লইয়া যাইতেছেন; 
এই রাজার সমভিব্যাহারে 'মাত্গ-তুরঙ্গ-রথ- | 
দমাকুল পদাঁতি ধ্বজবাহী জনগণে সমাকীর্ণ 
সম্পূর্ণ অক্ষৌহিণী-পরিমিত সেনাসমুহ রহি- 
য়াছে; এই সৈন্যবলে এই মহাবল রাজা 
আম! অপেক্ষা বলবান। আমি বিবেচনা করি, 
ব্রাঙ্মণের বল ক্ষত্রিয়'বলের সদৃশ নছে) 
কষ্রিয়, পৃথিবীর অধীশ্বর রাজা ও আপা. 
পেক্ষা সমধিক বলবান'। 
অনীম-তেজঃমম্প্গ ব্হ্র্ষি বশি্উএইফপ 1 
বাক্য কহিলে বাক্যার্থপরিজ্ঞান-নিপুগা। পবল! |: 


| বিনীত বচনে তাহাকে কহিলেন, অ্র্থানা রা 
বু]  কামধেনু' এইবূপ পর্যালোচনা বক, 
| পুনঃপুন : দীর্ঘ 'নিশ্বাম পরিত্যাগ 88 


া্মাণের অপেক্ষা ক্ষতিয়েয বল অধিক নহে, |] 
্াহ্মণের রং :885888 ! রক্ষবল 





দৈবশক্তি-সম্ভৃত, অপ্রতিহত ও ক্ষত্রিয়-বলা- 
পেক্ষা সমধিক প্রবল। ব্রহ্গর্ষে! আপনি 
অপ্রমেয়-বল-সম্পন্ন ; মহাবীর্য্য বিশ্বামিত্র 
কিছুতেই আপনকার অপেক্ষা বলবত্তর নহে। 
আপনকার ব্রহ্ধতেজ অতীব দুর্ধর্ষ; আপনি 
অমীম-তেজঃ-সম্পন্ন; আমি আপনকারই 
্রহ্মবলে ঈদৃশ পরিপুষ্টা ও অসামান্য-শক্তি- 
সম্পন্না হইয়াছি ; আঁপনি আমাকেই নিযুক্ত 
| করুন, আমি এই দণ্ডেই এ ছুরাস্াকে হত- 
দর্প হতবল ও বিতথ-প্রযত্ব করিয়া দিতেছি। 
দাশরথে ! শবল! এইরূপ প্রার্থনা করিলে 
মহাতপা মহর্ষি বশিষ্ঠ তাহাকে আদেশ 


সমূহ স্থষ্ঠি কর। স্থরভি শবলা মহ্র্ষির তাদৃশ 
আদেশ প্রাপ্তিমাতর দুদ্ধর্ষ সেনা-সমূহ সৃষ্টি 
করিতে আঁরস্ত করিল। তাহার হম্বারবে 
শত সহজ্র পহলবনামক শ্তলেচ্ছজাতীয় সৈন্য- 
গণ সমূৎপন্গ হইয়া বিশ্বামিত্রের সমক্ষেই 
তাহার সৈন্য-সযুদায়কে সংহার করিতে আরম্ভ 
করিল। তখন মহারাজ বিশ্বামিত্র উত্তেজিত ও 
ক্রোধভরে বিস্ষারিত-নয়ন হইয়া! ববিধ শর- 
নিকর "দ্বারা পহলবগণকে বিনাশ করিতে 
লাগিলেন। 

অনন্তর কাঁমধেনু শবলা, শতশত পহলব- 
গণকে বিশ্বাধিত্র কর্তৃক নিপীড়িত দেখিয়! 
| খুনর্বার শক যধন প্রভৃতি ঘোরদর্শন ম্্েচ্ছ 


| | সদৃশ-লাবপ্য-সম্পন্ন শক-যবন-নামক মেচ্ছ 
1 দৈন্যে সংগ্রামন্থল পরিপূর্ণ হইল । ইহাফের 











বালকাড। 





করিলেন যে, তুমি শত্র-সৈন্যসংহারক সৈন্য- . 


সৈন্যগণকে উৎপাদন করিল। পদ্ম-কিঞ্রন্ধ-. 


]. নে ীকষ মস স্ীরঘ পাশ) ইহাদের যখন মহীগতি লা 1. 


১৩৬ 


শরীর ন্ুবর্ণময় বর্ধে ও বনবিধ অক্ত্রশন্ত্রে 
বিভূষিত। প্রদীপ্ত ছুতাশন যেমন ভৃণরাশি 
ভম্মীবশেষ করে, সেইরূপ এই শ্্রেচ্ছ সৈন্য- 
গণ বিশ্বামিত্রের সমুদয় সৈন্য নিরবশোষ 
করিয়া ফেলিল। 

* মহাঁতেজা বিশ্বামিত্র, মিজ ইকো 
মি দেখিয়া সন্ত্রস্ত ও ক্ষুব্ধ-হৃদয় হইলেন ১ 
পরে তিনি স্বয়ং এরূপ মহাঁস্্র পরিত্যাগ 
করিতে আরম্ত' করিলেন যে, তদ্দারা শকগণ, 
যবনগ্ণ ও পহ্লবগণ আকুলীরুত হইল । 





যট্পধচাশ মর্গ। 





বশিষ্ঠাশ্রম-দাহ। 


মহর্ষি বশিষ্ঠ, শ্লেচ্ছ সৈনাগ্ণকে মহাঁধল | 
বিশ্বামিত্রের অস্ত্রবলে ব্যাকুলিত ও বিমোহিত 
দেখিয়। কামধেনুকে কহিলেন, তুমি এক্ষণে 
পুনর্ববার যোধপুরুষগণের স্থপ্তি কর। অনস্তর 
কাষধেনুর হম্থারব হইতে উদ্যদাদিত্য-সদৃশ | 
কাম্থোজগণ, বক্ষঃস্থল হইতে অস্ত্রধারী বর্বর” |: 
গ্রণ, যোনি-দেশ হইতে যবনগণ, শরচ্দেশ 
হইতেশকগণ, লোমকৃপ হইতে ম্নেচ্ছগণ, |: 
তুখারগণ, হারীতগণ ও'কিরাতগণ সমুৎপঞ্জ | 
হইল। রঘুনন্দন ! এই সকল দুর্জয় সৈন্য 
সমুৎপন্ন হইয়াই তৎক্ষণাৎ বিশ্বামিত্রের অশ্ব- | |. 
রখ-গজ-পধাতি-মন্কুল তা টন শুর ]. 
"করিল। 8848 1 
এইরপে মহাস্া হি, 











১৩৪ 





নিপাতিত হইল, তখন বিশ্বামিত্রের একশত 
পুত্র, যার পর নাই ক্রোধাতিভূত হইয়! নানা" 
বিধ অস্ত্রশস্ত্র গ্রহণ পূর্বক এককালে সংহার 
করিবার উদ্দেশে মহর্ষি বশিষ্ঠের প্রতি ধাব 
মান হইল) তপোধন বশিষ্ঠও হুঙ্কার পরি- 
ত্যাগ পূর্বক তৎক্ষণাৎ তাহাদের সকলকেই 
দপ্ধী করিলেন।' এইরূপে মুহূর্তকাল-মধ্যে অশ্ব 
রথ ও পদাতিগণ সমেত বিশ্বামিত্র-তনয়গপণ 
ভশ্মাবশেষ হইল। 

'রঘুনন্দন ! মহাবল বিশ্বামিত্র, টার 
বিনাশিত দেখিয়া লক্জাভিভূত ও চিন্তান্বিত 
হইলেন। তিনি বিতথণপ্রযত্ব হইয়া বেগ- 
বিরহিত সমুদ্রের ন্যায়, ভগ্ন-দংঘ্র ভূজঙ্গের 
ন্যায়, রাহুগ্রস্ত দিবাকরের ন্যায় তৎক্ষণাৎ 
নিষ্পরাত হইয়া পড়িলেন। পুত্রগণ ও সৈন্য- 
গণ বিনষ্ট হওয়াতে তিনি ছিন্নপক্ষ পক্ষীর 
ন্যায় দীনভাবাপন্ন হতদর্প ও হতোৎসাহ 
হইয়! যার পর নাই নির্ব্-হৃদয় হইলেন । 

অনস্ভর ভূপাল কৌশিক, অবশিষ্ট অষ্ট 
পুত্রের মধ্যে একটি পুত্রকে ক্ষজিয়-ধর্মাচুসাঁরে 
পৃথিবী-পাঁলনের নিমিত্ত রাজ্যে অভিষিক্ত 
করিয়া বনগমন করিলেন। পরে তিনি কিন্নয়- 
গ্রণ-্রশোভিত হিমগিরি-পার্থে অবস্থান পূর্বক 
1 আশুতোষ দেবদেব স্বহাদেবকে প্রনম্ন করি- 
বার নিষিত্ত ছুশ্চর তপস্যায় প্রবৃত্ত হইলেন! 

কিয়ৎকাল অতীত হইলে বরদামোদাত 
দেষদেব মহাদেব বৃষভারোহণ পূর্ববক উপ- 
স্থিত হইয়া! মহাবীর বিশ্বামিত্রকে কহিলেন," 
[ রাজন! তুমি কিনিমিত তপস্যা করিতেছ? 
| &তামার অভিলাষ কি বল) তোমায় যে রর 


অভিপ্রেত, আমি তাহাই প্রদান কক্পিতেছি ) 
তোমাকে কি বর প্রদান করিতে হইবে, বল'। | 
. দেবদেব মহাদেব এইরূপ আশ্বাস-বাক্য 
কহিলে মহাতপা বিশ্বামিত্র প্রণিপাঁত পূর্ববক 
কৃতাঞ্জলিপুটে প্রার্থনা'বাক্যে কহিলেন, মহে: 
শ্বর!যদি আপনি আমার প্রতি পরিতুষ্ট হইয়া 
থাকেন, তাহা হইলে অঙ্গ, উপাঙ্গ, মন্ত্র ও রহ- 
স্যের সিত সমুদায় ধনুর্ধেবেদ আমাকে প্রদান 
করুন) দেবগণপ, দানবগণ, খিগণ, গম্ধবর্বগণ, 
ধক্ষগণ ও রাক্ষদগণ যে সমুদায় অস্ত্রশস্ত্র অধ- 
গত আছেন, তৎসমুদাঁয়ই আমার পরিজ্ঞাত 
ও আয়ত্ত হউক । ভগবন ! আপনি দেবদেব, 


'আপনকার গ্রসাদে আমার এই কামনা পূর্ণ 


হউক । ভগবান মহেশ্বর তাদৃশ প্রার্থনা-বাক্য- 
শ্রবণে “তথাস্ত” বলিয়া অভিমত বর প্রদান 
পূর্বক কৈলাসে গমন করিলেন। 

অনন্তর মহাবল রাজর্ষি বিশ্বামিত্র, মহে- 
শ্বরের মিকট অমন্য-হুলত দিব্য অস্ত্রশস্ত্র লাভ 
করিয়া যার গর নাই আনন্দিত ও দর্পপৃর্ণ 
ইইলেন। তিনি বীধ্যদঘার! পর্ব-কালীন সমু- 
দ্রের ন্যায় পরিবর্ঘমান হইয়া মহর্ষি বশি- 
ষ্টকে তৎকালে পরাজিত বলিয়াই মনে করি- 
লেন। পরে তিনি প্রথমত বশিষ্ঠের আশ্রমে 
উপনীত হইয়াই আগ্নেয় অস্ত্র পরিত্যাগ 
করিতে আরস্ত করিলেন) সেই অন্ত্রবলে |. 
মহর্ষি বশিষ্ঠের সমুদয় তপোবন দগ্ধ ও | 
তন্মাবশেষ হইয়া গেল। ] 

বশিষ্ঠাশ্রমবাসী সহত্র সহজ হিস | 


ধীমান বিশ্বামিত্রকে ভাদৃশ আইনের অন্তর | | 


পরিত্যাগ করিতে দেখিয়া তর-বিহ্বল হায়ে ..] 








পলায়ন.করিতে লাগিলেন । 'অহর্ষি বশিষ্ঠের 
শিষ্যগণ ও সহত্র সহত্র আশ্রমধাসী সবগ- 
পক্ষিগণ ভয়াবিষ্ট হইয়া চস্ুর্দিকে পলায়ন 
করিল। এইরূপে মুহূর্ত-কাল-মধ্যেই মহা- 
নুভব মহর্ষি বশিষ্ঠের আশ্রম-পদ, জরায়ুজ- 
অগুজ-স্বেদজ-উদ্ভিজ্জঞরূপ-চতুর্বধ-প্রাণি-শূন্য 
মরুভূমি-সদৃশ ও নিঃশব্দ হইয়া পড়িল। 

তৎকালে বশিষ্ঠ, পলায়িত ব্যক্তিদিগ্কে 

হবার উচ্চৈঃম্বরে কহিতে, লাগিলেন, 
তোমর! ভীত হইও না, তোমরা ভীত হছইও 
না। সমুদ্দিত দিবাকর যেমন নীহাঁর সংহার 
করেন, সেইরূপ এখনি আমি এই. গাধি- 
নন্দনকে বিনাশ করিতেছি । 

তপঃপ্রভাব-সম্পন্ন মহাতেজা ব্রহষর্ষি বশিষ্ঠ, 
পলায়িত ব্যক্তিদিগকে এইরূপ আশ্বীস-বাক্য 
বলিয়৷ ক্রোধভরে বিশ্বামিত্রকে কহিলেন, 
মুঢ় ছুরাচার ! তুমি যখন আমার এই চির- 
প্রবর্ধিত পরম-রমণীয় আশ্রম ধ্বংস করিয়াছ, 
তখন তোমাকে আর অধিক ক্ষণজীবন ধারণ 
করিতে হইবে না। .. 

মহষধি বশিষ্ঠ অতীব জ্রোধভরে এইরূপ 
বাক্য বলিয়া! বিধুম কালানলের ন্যায়, দ্বিতীয় 
য্মদণ্ডের ন্যায় ব্রহ্মদণ্ড গ্রহণ করিলেন। 


(গ্তপঞ্চাশ সর্থ। 
||. ফ্বলপরাজন্ বিখাসি মহধিষণি- 


১৩৫ 


মহাক্রাহ্গণ! ক্ষণকাল থাক, পলায়ন করিও 
না) এই বলিয়! তিনি তাহার প্রতি গাগ্নের 
অস্ত্র পরিত্যাগ করিলেন তপোর্ষন বশিষ্ঠ, 
বিশ্বামিত্রের ঈদৃশ গর্ববপুর্ণ বাক্য শ্রাবণ করিয়া 
উত্তর করিলেন,ক্ষজবন্ধো! এই আমি সম্মুখেই 
দণ্ডায়মান রহিয়াছি, তোমার কতদূর বল, 
প্রদর্শন কর, কোন অংশে ত্রুটি করিও না। 
মুর্খ! অলোক-সামান্য ব্রাহ্মণ'বল কোথায়? 
ক্ষত্রিয় বলই বা কোথায়? স্বমেরু ও সর্ষপের 
ন্যায় এ উভয়ের অনেক অন্তর] ক্ষভ্রিয়াধম! 
অদ্য দিব্য তাক্গ বলের কতদূর প্রভাব প্রত্যক্ষ 
কর। পু 
অনস্তর গাধিনন্দনের সেই ঘোর আগ্নেয় 
অস্ত্র ব্রন্মণণ্ডে প্রতিহত হইয়া জল দ্বার! 
প্রসিক্ত অগ্রির ন্যায় নি্বাপিত ও প্রশান্ত |] 
হইল। ও 
মহারাজ গাধিনন্দন রে বিটা 
হইয়া মাহেশ্বর শৃল, বাঁরুণ অস্ত্র, এন অন্তর 
পাঁতপত অস্ত্র, ইবীক অস্ত্র, মানস অস্ত্র, মাম- 
বাস্ত্, গান্ধার্বব অন্তর স্বাপন অস্ত্র, ভ্রংশন অস্ত্র 
অস্ত্র, সন্তাপন অস্ত্র, বিলাপন অস্ত্র 
দারুণ শোষণ অস্ত্র, দুর্জয় বজ্জ অন্তর, দণ্ড 
পৈশাচ অন্তর, ক্রৌঞ্চ অন্তর, অমোঘা ও বিজয়! | | 
নামে শক্তি, কঙ্কাল প্রান্তর, কাল-মুষল অস্ত, | | 
বৈদ্যাধর অস্ত্র দারুণ কালাস্্র,ধর্শচক্র, বিকুঃ- | | 
চক্র, কালচক্র, ব্রদ্ধপাশ, কাঁলপাশ বারুণ | 
পাশ, পৈনাক অস্ত্র, শিবের প্রিয় শুক্ধ ও আর্ত 


নামক অশনিদ্বয়, বায়ব্য অস্ত্র, মন স্তর 


হয়শীর্বনাঁমক- অন্ত, ' ঘোর দ্রিশুল। কাপাল 


























খ৩ঠ 


বশিষ্ঠের প্রতি নিক্ষেপ করিলেন।, তাহার 
অন্ত্রনিক্ষেপকালে অতীব অদ্ভুত ব্যাপার 
দু হইতে লাগিল'। ব্রদ্মতনয় বশিষ্ঠ এক- 
মাত্র ব্রহ্মদণ্ড দ্বারা এই সমুদায় অন্ত্রই হত- 
বীর্ধ্য ও পরাধুখ করিলেন। 

এইরূপে সমুদয় অস্ত্র বিফল হইলে 
| গাধিনন্দন অব্যর্থ ব্রহ্ধান্্র পরিত্যাগ ক্রি- 
লেন। অগ্নিপ্রভৃতি দেবগ্ণ, দেবর্ষিগণ, গন্ধর্বব- 
গণ ও মহোরগগণ, ব্রহ্মান্ত্র উদ্যত দেখিয়াই 
ভীত হইলেন; তৎকালে ভ্রিলোকস্থ লোকের 
ভয়ের আর পরিমীমা থাকিল ন! ; ব্রহ্মতেজ?- 
সম্পন্ন মহাপ্রভাব বশিষ্ঠ, অব্যগ্র ও অবি- 
চলিত ভাবে সম্মুখে দণ্ডায়মান থাকিয়া ,এক- 
মাত্র ব্রক্মদ্ড দ্বারাই সেই ব্রন্ধান্্র গ্রতি- 

ংহার করিলেন। 

মহাপ্রভাব ব্রহ্মধি বশিষ্ঠ যে সময় ব্রান্গ- 
তেজোবলে ক্রহ্ধান্ত্র গ্রাম করেন, তৎকালে 
তাহার ভ্রেলোক্য-মোহন ম্ছুঃসহ দারুণ 
রৌদ্র রূপ দৃষউ হইতে লাগিল। তীহাঁর 
সমুদায় লোমকুপ হইতে সূর্ধ্য-মরীচির ন্যায় 
সধূম অগ্নি-শিখা-সমূহ নির্গত হইতে আন্ত 
1 হইল; তাহার করস্থিত ত্রহ্মদ্ডও সধূম 
কালানলের ন্যায়, দ্বিতীয় যমদণ্ডের ন্যায় 
প্রস্থলিত হইয়। উঠিত্ন। 

অনন্তর মুনিগণ তপঃপ্রভাব-সম্পন্গ বশি- 
্ঠকে স্তব করিয়া! কহিলেন, ব্রহ্মন ! আঁপনকার 
্রাহ্ধ বল অব্যর্থ; আপনি নিজ শরীরেই 
আপনকার ব্রাহ্ম তেজ ধারণ করুন| মহা 


নিগৃহীত ও স্ৃতপ্রায় হইয়াছে। নরশার্দ্ল! 





রামায়ণ। 





স্বন! 'যহাবল্‌ বিশ্বামিত্র, পরাজিত হুতদর্প 





প্রসঙ্গ হউন; যাহাতে ত্রিলোকস্থ লোকের 
কোন ক্লেশ না হয়, তাহ! করুন। মহাতেজ। 
মহাযশ! বশিষ্ঠ মুনিগণের ঈদৃশ বাক্য শ্রাবণ 
করিয়। প্রশাস্তভাব অবলম্বন করিলেন। 

এদিকে বিশ্বামিত্র সামর্ধ্যহীন ও অপ- 
মানিত হইয়। দীর্ঘ নিশ্বা পরিত্যাগ পূর্বক 
কহিলেন,ক্ষভ্রিয় বলে ধিক) ব্রাহ্ম বলই প্রকৃত 
বল। একমাত্র ব্রহ্মদণ্ড দ্বার আমার সমুদায় 
অস্ত্র বিনউ হইল! আমি এই দুরদরয ব্রাহ্ম 
বল প্রত্যক্ষ করিয়া অদ্য কৃত-প্রতিজ্ঞ হই- 
তেছি যে, ব্রাঙ্গণত্ব লাভের নিমিত্ত সমুদায় 
ইন্ড্রিয়-সংযম পূর্বক অধ্যবসায়ারূ় হইয়া 
তপস্যানুষ্ঠানে প্রবৃত্ত হইব। 

রাম! মহাতেজ। মহারাজ বিশ্বামিত্র এই 
রূপ বাক্য বলিয়! 'অস্ত্রশস্ত্র সমুদায় দুরে 
নিক্ষেপ করিলেন । পরে তিনি ব্রাঙ্গণত্ব 
লাভে কৃত-নিশ্চয় হইয়া ঘোরতর তপ- 
শ্চরণের নিমিত্ত বনগমনে প্রবৃত্ত হইলেন 


অফপঞ্চাশ সর্থ।. 





বিশ্বা মিত্র প্রশংসা । 


তপোধনবিশ্বামিত্র,মহাত্া বশিষ্ঠের সহিত |. 
বৈরভাব নিবন্ধন আপনার পরাজয় ও নিগ্রহ 
স্মরণ করিয়। সন্তপ্ত হৃদয়ে দীর্ঘ নিশ্বাস পরি- | 
ত্যাগ করিতে করিতে তপস্যায় প্রবৃত্ত হই- |. 
লেন। রাম! তিনি মহিবী সমভিব্যাহারে |. 
দাক্ষিণাত্য প্রদেশে গমন পূর্ধবক- ফলমূল- |: 
মাত্র ভক্ষণ করিয়! কঠোর তপন্তার অনুষ্ঠান :. 








বালকাণ্ড। 


১৩৭ 





করিতে লাগিলেন । তপঃসাঁধন-কালে তিনি 
মহর্ষি বশিষ্ঠের প্রতি স্পর্ধা প্রকাশ পূর্বক 
এইরূপ সঙ্কল্প করিয়াছিলেন যে, প্রাকৃতজন- 
দুর্লভ ত্রহ্ষর্ষিপদ লাঁভ করেন। 

দাশরথে ! মহানুভব বিশ্বামিত্র এইরূপে 
তপোঁবনে অবস্থান পূর্বক, আপনা অপেক্ষা 
বশিষ্ঠের সমধিক ব্রহ্গ-তপ:-প্রভাঁব দেখিয়া! 
এরূপ ত্রাঙ্গণ হইব মানস করিয়! ছুশ্চর 
তপদ্যার অনুষ্ঠান করিতে লাঁগিলেন। এই 
স্থানে তপোনিধি বিশ্বীমিত্রের সর্বত্র বিখ্যাত 
চাঁরি পুত্র উৎপন্ন হইল ) ইহাদের নাম হুবি- 
ষ্যন্দ, মধুষ্যন্দ, দৃঢ়নেত্র ও মহোদর | এতদৃ্‌- 
ব্যতীত যৎকালে তিনি রাজ্য শীদন করেন, 
তৎকালে সমুত্পন্ন মহবল মহাতেজা মহা" 
বীর্য্য অষ্ট পুন্র ছিল। 

অনস্তর এক সহত্র বৎসর সম্পূর্ণ হইলে 
তপোনিধান ধীমান বিশ্বামিত্র তপোবলে প্রজ্- 
লিত-হুতাঁশন-সদৃশ-তেজং-সম্পন্ন ও দীপ্তিমান 
হইয়া | 





চিনি নর্গ। 


ত্রিশঙ্ু-প্রতযাখ্যান। 
এইরূপে মহত্র ধর অতীত হইলে 
লোক-পিতামহ ত্রচ্ষ! বিশ্বামিত্রের নিকট 








1 | আগমন করিয়া মধুর বচনে কহিলেন, কুশিক- 
|. নন্দন! তুমি এই তপোবলে অনন্য-স্থলভ ; 
| | রাক্র্ষিলোক জয় করিয়াছ এক্ষণে মি 
]. রাজি লয় খ্যাত হইযে। _ | 


গে 










জগতের প্রভু মহানুভব পিতামহ, দেব 
গণ সমভিব্যাহারে বিশ্বামিত্রকে এই কথা 
বলিয়া প্রথমত দেবলোকে, পশ্চাৎ দেবলোক 
হইতে ব্রহ্মলোৌকে গমন করিলেন। রাঁজর্ধি 
বিশ্বামিত্রও পিতামহ-মুখে তাদৃশ বাক্য শ্রুবগ. 
করিয়! লজ্জায় অধোবদর্ন হইলেন; তৎকালে 
ভীহার ছুঃখের আর পরিসীমা রহিল না। 
তিনি কাঁতির বাঁক্যে কহিলেন, আমি ক্রহ্গর্ষি 
হইবার মানসে এক সহস্র বসর দুশ্চর তপস্যা 
করিলাম, তথাপি ভগবান পিতামহ অদ্য 
আমাকে রাজর্ধি বলিয়া সম্বোধন করিতে- 
ছেন) ইহাতে বোধ হইতেছে, এ পর্য্যস্ত 
আমাঁর তপস্যার ফল কিছুই হয় নাই। 

রামচন্দ্র ! মহাতেজ। মহাখুনি বিশ্বাষিত্র 
এই কথা বলিয়। ইন্দ্রিয়-সংঘম পূর্ব্বক পর- 
মাত্ম-ধ্যান-পরায়ণ হইয়! পুনর্বার কঠোরতর 
তপস্যার অনুষ্ঠানে প্ররৃত্ত হইলেন। 

এই সময় সত্যন্্পরায়ণ ইচ্ষাকু-কুল- 
নন্দন মহারাজ ত্রিশঙ্থু রাজ্য শাসন করিতে- 
ছিলেন। রঘুনন্ধন! তিনি মনে মনে অভিলাষ 
করিয়াছিলেন যে, যাহাতে সশরীরে দেব- 
লোকে গমন পূর্ব্বক দেবতার ন্যায় বিহার |: 
করিতে পারা যায়, এরূপ যজ্ঞানুষ্ঠানে প্রত 
হইব। পরে তিনি পুরোহিত মহর্ষি বশিষ্ঠকে 
আহ্বান পূর্বক মনোগত ভাব নিবেদন করি- 
লেন। ধীমান বশিষ্ঠ কহিলেন, আমি ঈদৃশ |: 
যজ্ঞ সম্পাদন করিতে সমর্থ হইব না। ... | 

মহারাঙ্ক মহাতেজা ত্রিশ বপিষঠ কর্তৃক 1 
প্রত্যাখ্যাত য়া এত প্রদেশে যে 


















১৩৮ 


করিতেছিলেন, সেই স্থানে গমন করিলেন। 
তিনি মেই স্থানে উপস্থিত হইয়! দেখিলেন, 
বশিষ্ঠ-তনয়গণ সুদীর্ঘ দুশ্চর তপদ্যায় একাস্ত- 
নিরত রহিয়াছেন। তিনি প্রশ্রয়াবনত হইয়! 
 তপোধন বশিষ্ঠ-তনয়গণকে প্রণাম পূর্বক 
কৃতাপ্তলিপুটে তপস্তাদির কুশল ও অনাময় 
জিজ্ঞাসা করিলেন। 

কিয়ৎক্ষণ শিষ্টাচার ও মিষ্টালাপের 
পর মহাতেজা ত্রিশঙ্কু লজ্জাবনত যুখে গুরু- 
পুত্রগণকে কহিলেন, আমি মহর্ধি বশিষ্ঠ 
কর্তৃক প্রত্যাখ্যাত হইয়া আপনাদের শরণা- 
পন্ন হইয়াছি; আপনারাই আমার আশ্রয়, 
আমাকে পালন করাও আঁপনাদিগের কর্তব্য; 
আপনার! এই উপস্থিত শরণাগত ভূত্যকে 
রক্ষা করুন। আমি একটি মহাযজ্ঞের অনু- 
টান করিতে কৃতসংকল্প হুইয়াছি ; মহানু- 
ভব গুরু বশিষ্ঠ সেই যজ্ঞ সম্পানে সম্মত 
হইলেন না। আপনার! সকলে আমার গুরু- 
পুত্র, পুরোহিত ও তপঃপ্রভাব-সম্পন্ন। 
এক্ষণে আমি সাইীঙ্গে প্রধিপাত পূর্বক 
আপনাদের নিকট প্রার্থনা করিতেছি যে, 
যাহাতে যজ্ঞানুষ্ঠান পূর্বক আমি সশরীরে 
স্বর্গে গমন করিতে পারি, আপনারা কৃপা- 
পরতন্ত্র হইয়া! সমাহিত হৃদয়ে তদ্বিষয়ে কৃত- 
প্রযত্ব হউন। 

তপোধনগণ! গুরু বশিষ্ঠ আমাকে 
প্রত্যাখ্যান করিয়াছেন; আপনারা কলে 
আমীর গুরুপুত্র ; এক্ষণে আপনাদের আশ্রয় * 
ব্যতিরেকে আমি আর উপায়ান্তর দেখিতে 
(| পাইতেছি না। বিবেচনা করুন, মহূ্ষিবশিষ্ঠই 


 রাফায়ণ। 


ইচ্ষাকু-বংশের র্বপ্রধান গুরু । বশিষ্ঠের পর 
আপনারা সকলে গুরু ও গুরু-কর্মের অধি- 
কারী হইতেছেন। 


য্টিতম সর্গ। 
ব্রিশহ্-শাপ। 


'দাশরথে ! মহর্ষি বশিষ্ঠের পুত্রগ্ণ মহা- 
রাঁজ ত্রিশঙ্কুর এই বাক্য শ্রবণ করিয়া! ক্রোধ- 
ভরে কহিলেন, ছুূর্বৃদ্ধে! তোমার গুরুর 
বাক্য কখনই মিথ্যা হইবার নহে ; তিনি যখন 
তোমাকে প্রত্যাখ্যান করিয়াছেন, তখন 
তুমি গুরুবাক্য অভিং্রিম করিয়া কিনিমিতত 
আমাদের নিকট আপিয়াছ ? রাজন! তুমি 
মূল পরিত্যাগ করিয়া কিনিমিত্ত শাখা অব- 
লম্বন করিতে ইচ্ছা করিতেছ? তুমি যে 
আমাদিগকে আশ্রয় করিতে মানস করিয়াছ, 
তাহা তোমার পক্ষে কল্যাণকর নহে । 

ইচ্ছাকু-বংশীয় সমুদায় ব্যক্তির পক্ষে পুরো- 
হিতই একমাত্র পরম গতি; অতএব মহর্ষি 
বশিষ্ঠের বাক্য অতিক্রম করিয়া কার্য করা 
তোমার শ্রেয়স্কর ও যুক্তি-সঙ্গত হইতেছে 
না। ভগবান বশিষ্ঠ যে কার্য্য অসাধ্য বলিয়। 
নির্দেশ করিয়াছেন, তাহা আমর! কি বল- 
পূর্বক সাধন করিতে সমর্থ হইব? মুঢ়মতে ! 
তুমি নিতান্ত যূর্খ, তোমার কিছুমাত্র কাগ্ু- | | 
জ্ঞান নাই) তুমি এক্ষণে রাজধানীতে প্রতি- | 


গমন কর; তোমার যাঁজন-কার্ধ্যে ভগবান | ] 


বশিষ্ঠই সমর্থ, আমরা কেহ সমর্থ নছি। 














 বালকাওড। 


১৩৪ 





তোমার এ বোধও নাই যে, আমরা কিরূপে 
মহর্ষির অবমাননা করিতে প্রবৃত্ত হইব । 
মহারাজ ত্রিশঙ্ক, বশিষ্ঠ-পুত্রগণের তাদৃশ 
ক্রোধাকুলিত বাক্য শ্রবণ পূর্বক অপ্রতিভ 
হইয়া! ক্ষুব্ধতর হৃদয়ে অভিমান-ভরে কহি- 
লেন, প্রথমত বশিষ্ঠ আমাকে প্রত্যাখ্যান 
করিয়াছেন; এক্ষণে আপনাদের নিকট 
আপিয়াছি, আপনারাও আমার যাঁজন- 
কার্ধ্য করিতে অস্বীকার করিতেছেন ; আমি 
আপনাদিগকে জানাইতেছি, আমি অনন্য- 
গতি হইয়া যাগ করিবার নিমিত্ত উপায়ান্তর 
অবলম্বন করিব। ূ 
বশিষ্ঠ-তনয়গণ রাঁজা ত্রিশঙ্কুর ঈদৃশ দারুণ 
বাক্য শ্রবণ করিবামান্জর ক্রোধে এককালে 
প্রন্বলিত হইয়! উঠিলেন এবং তাহাকে শাপ 
প্রদান করিলেন যে, তুমি চাগ্ডাল হও। 
তাহারা এইরূপে রাজাকে শাপ দিয়া নিজ 
আশ্রম-মধ্যে প্রবিউ হইলেন। 
অনন্তর রজনী প্রভাতা হইলেই রাজ! 
চগ্ডালত্ব প্রাপ্ত হইলেন। রাম ! তাহার 
আকৃতি-প্রকৃতি তৎক্ষণাৎ চগ্ডালের ন্যায় 
কর্ধ্য হইয়। উঠিল। তাহার পরিধান নীলা- 
স্বর, উত্তরীয় রক্তান্বর, অলঙ্কার লৌহাভরণ, 
গ্লদেশে শবমাল্য, নয়নযুগল ঘোর রক্তবর্ণ, 
|| বর্ণ বানরের ন্যায় পিঙ্গল ও শষ্যা ভন্ভুক- 
চর্দ হইল। তাহাকে তদবস্থাঁপন্ন দেখিয়া 
1 সকলেরই মনে ভয়ের লঞ্চার হইতে লাগিল। 
অনস্তর সচিবগণ ও অনুচরগণ, রাজাকে 
চণ্ডালরূগী দেখিয়া তৎক্ষণাৎ তৎসংসর্গ পরি- 


হার পূর্বক স্ব স্ব আবাসে প্রস্থান করিল। 


রাজাও ব্রহ্ম-শাপ-জনিত মহাছুঃখে অহনিশ 
দহ্যমান হইয়া বনে বনে ভ্রমণ করিতে 
লাঁগিলেন। অনস্তর তিনি কাহার শরণাপন্ন 
হইবেন, চিস্ত| করিতে করিতে মহর্ষি বশিষ্ঠের 
প্রতিদ্বন্থী মহাত্মা তপোধন বিশ্বামিত্রের নিকট 
উপস্থিত হইলেন, এবং অবনত মন্তকে প্রণাম 
পূর্ববক কৃতাঞ্জলিপুটে অনুগ্রহ প্রার্থনা করি- 
লেন। তপোনিধি বিশ্বামিত্রও রাঁজাকে তাদৃশ 
চণ্ডালরূগী দেখিয়! করুণার্র-হৃদয় হইলেন। 
পরম-ধার্টিক মহাতেজ। বিশ্বামিত্র; রাজশ্রী- 
বিহীন ঘোরদর্শ্ন রাজা ত্রিশঙ্কুকে দেখিয়। করু- 
গার্ড হৃদয়ে কহিলেন, ইক্ষাকু-কুল-নন্দন! তুমি 
বীর ও অযোধ্যার অধিপতি; এক্ষণে তুমি 
বশিষ্ঠ-পুত্রগণের শাপপ্রভাবে চাণ্ডালত্ব প্রাপ্ত 
হইয়াছ; পরন্ত তুমি কিনিমিত্ত আমার নিকট 
আগমন করিয়াছ, বল। 
চগডাল-দর্শন মহারাজ ত্রিশঙ্কু, তপোঁধন 
বিশ্বীমিত্রের তাদৃশ করুণা'-পূর্ণ বাক্য শ্রবণ 
করিয়া কৃতাঞ্জলিপুটে কহিলেন, সৌম্য 
দর্শন ! আমি মানস করিয়াছিলাম যে, একটি 
মহাযজ্ঞের অনুষ্ঠান পূর্ব্বক সশরীরে স্বর্গে 
গমন করিব ; আমার সে কামনা পূর্ণ হইল 
না। শ্রথমত আমার, গুরু বশিষ্ঠ, পরে 
আমার গুরুপুত্রগণ আমাকে তাদুশ যজ্ঞানু- 
ষান করিতে প্রতিষেধ করিলেন। আমার 
মনোরথ পূর্ণ হইল না, অথচ আমি ঈদৃশ 
দুরবস্থা প্রাপ্ত হইয়াছি। তগোধন!'আামি 


'আপনকার নিকট ক্ষত্তিয় ধর্ম দ্বারা দি] 


টব বর 





৪৩ 
বার অনেক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছি; 
আমি নিরন্তর ধন্মানুসারে মহীমগ্ডুল পালন 
করিয়া আপিতেছি) আমি চরিত্র দ্বারা ও ব্যব- 
হার দ্বারা সর্বদা গুরুজনের সন্তোষ জন্মাইয়া 
থাকি); আমি নিয়ত ধর্ম-কর্টের অনুষ্ঠানেই 
যত্ববান রহিয়াছি; তপোনিধে! এক্ষাণে আমি 
যজ্ঞানুষ্ঠান করিতে ইচ্ছা করিয়াছি, কিন্ত 
আমার গুরু ও গুরুপুত্রগণ কিছুতেই আমার 
প্রতি পরিতুষ্ট হইতেছেন না) ইহাতে আমার 
বোধ হয়, মাঁনবগণের শুভাশুভ-ফল-প্রাপ্ডি 
বিষয়ে দৈবই মূল, পৌরুষ প্রকাশ করণ নির- 
ধরক। দৈববলে আমার.সমুদায় কর্ম ও সমুদায় 
চেষ্টাই বিফল হইয়াছে; আমি যার পর' নাই 
কাতর হইয়।' অদ্য আপনকাঁর চরণেই শরণা- 
পন্ন হইলাম; আপনি আমার প্রতি প্রসঙ্ন 
হউন। | 

তপোধন ! আমি অনন্যগতি হইয়া আপন- 
কার শরণাগত হইতেছি ; আঁমার আর উপা- 
যাস্তর নাই; আমার প্রার্থনা, আপনি কৃপা! 
করিয়। পুরুষকার প্রকাশ পুর্ধরক আমার এই 
দৈব বিড়ম্বনা! খগুন করেন। 


এক যঙ্টিতম সর্গ। 


বশিষ্ঠ-তনয়গণের প্রতি শাপ। 
তপোধন বিশ্বামিত্র, চণ্ডালভাব-প্রাপ্ত 


মহারাজ ত্রিশঙ্কুর ঈদৃশ কাতর বাক্য শ্রবণ' 


| পূর্বক কৃপা-পরতন্্র হইয়া মধুর বচনে কহি- 
| লেন, বম! তুমি যে ইঙ্্াকু-কুল-ভূষণ ও 


পরমধার্ট্মিক, তাহা আমি বিশিষউরূপে অব- 
গত আছি; মহারাজ ! ভীত হইও না; আমি 
তোঁমার কামনা পুর্ণ করিব; তুমি আমার এই 
আশ্রমে অবস্থান কর; আমি তোমার যক্ধ- 
সাধনের সহকারিতার নিমিত্ত উপযুক্ত সথাদক্ষ 
মহ্র্ষিগণকে আহ্বান করিতেছি। গুরুশাপ 
নিবন্ধন যে তোমাঁর এই বিকৃত রূপ হইয়াছে, 
তুমি এই রূপ দ্বারাই সিদ্ধিলাভ করিয়া দেব- 
লোঁকে গমন করিতে 'পারিবে । তুমি যখন 
সশরীরে স্বর্গে গমন করিবার নিমিত্ত আমার 
শরণীপন্ন হইয়াছ, তখন ন্বর্গ তোমার হস্তগত 
হুইয়াই রহিয়াছে, বিবেচনা করিতে হইবে । 

মহাতেজ। বিশ্বামিত্র এই কথা বলিয়া 
সমূদায় পুত্রগণকে, শিষ্যগণকে ও স্থহ্ৃদ্গণকে 
আহ্বান পূর্বক কহিলেন যে, তোমরা অবি- 
লন্বে সমুদায় যজ্ঞ-সামগ্রী আহরণ কর.। 
মদীয়. দ্রব্য দ্বারাই এই রাজার মহাযজ্ঞ 


সম্পাদিত হইবে। পরে তিনি শিষ্যগণকে 


নিকটে আহ্বান করিয়া বিশেষদূপে আদেশ 


(করিলেন যে, তোমরা আমার আজ্জামুসারে 


এই যজ্ঞ-সাঁধনের নিমিত সমুদায় ধবিগণকে 
আহ্বান করিয়া আন। আমার নিমন্ত্রণ ও 
আঁদেশ বাক্য শ্রবণ করিয়া যে খষি যে কথা 
বলিবেন, তাহা তোমরা আমার নিকট 
আয়া অবিকল নিবেদন করিবে। 

অনন্তর বিশ্বামিত্র-শিষ্যগ্জণ গুরু-আজ্ঞ] 
শিরোধার্য্য করিয়া নান! দিকে নানা স্থানে 
গমন করিল । পরে তাহার! অনতি-দীর্ঘ-কাল- | | 
মধ্যেই প্রধান প্রধান সমুদায় খবিগণকে | 


9৪০5১১৪৫১১১ 





ঢ- 





বালকাও 








১৪১ 





বিশ্বামিত্র-শিষ্যগণ, তপোধন বিশ্বামিত্রের 
সঙ্গিধানে উপস্থিত হইয়া কৃতাঞ্জলিপুটে 
কহিল, তপোনিধে ! আমর! আঁপনকাঁর 
আজ্ঞানুপারে সযুদায় খধিকেই নিমন্ত্রণ করি- 
য়াছি। মহোদয়-নামক মহর্ষি ও বশিষ্ঠের 
শত পুত্র ব্যতিরেকে আর আর সমুদায় 
ধষিই আঁপনকার আজ্ছা-বাক্য শিরোধাঁধ্য 
করিয়া লইয়াছেন। বশিষ্ঠের শতপুত্র ও 
মহোদয় ক্রোধাকুলিত হৃদয়ে যাদৃশ ঘোরতর 
কঠোর বাক্য বলিয়াছেন, তাহা নিবেদন 
করিতেছি, শ্রবণ করুন| ঘষে স্থানে চাগডাল 
যক্ঞানুষ্ঠান করিবে ও ক্ষত্রিয় তাঁহার পুরো- 
হিত হইবে, সে স্থলে দেবগণ কিরূপ হুব্য- 
ভাগ গ্রহণ করিবেন? মহাত্বা ব্রাহ্মণগণ 
চাঁগালাক্স ভোজন দ্বায়া বিশ্বামিত্র কর্তৃক 
পাতিত হইয়া কিরূপে দেবলোকে গমন 
করিতে পারিবেন? 

মুনিশার্দূল!. মহোদয় ও বশিষ্ঠতনয়গণ 
সকলেই ক্রোধভরে আরক্ত-ললোচন হইয়া 


'] বিদ্বেষভাব প্রকাশপূ্ববক এইরূপ নিষ্ঠুর বাক্য 


বলিয়াছেন। 

তপোধন বিশ্বাধিত্র, শিষ্াগণের মুখে 
এতাঁদুশ বাক্য শ্রবণ করিয়া ক্রোধারুণিত 
লোচনে কহিলেন, আমি দোষ-্পর্শপরি- 


| শূন্য হইলেও ছুরাত্ম! মন্দমতি বশিষ্ঠ-তনয়গণ 


'আমার প্রতি শিথ্য! দোষারোপ করিতেছে) 
এই কারণে আহারা ভন্্ীভূত ও কাল-কবলে 
নিপতিত হউক। অদাই তাহার! কালপাঁশে 


| বন্ধ হইয়া শমন-মঙ্নে. নীত হইবে। পরে 


(গাহারা সপ্ত শত্ব জন্ম পর্য্যন্ত শ-মাংস-ভোজী 


নির্ধণ বিকৃত বিরূপ চাগাল হইয়া মহীতলে 
বিচরণ করিবে। | ক 

ছুর্ুদ্ধি মহোদয় আমাকে নির্দোষ জানি- 
য়াও যখন আমার প্রতি দোষারোপ করি- 
য়াছে, তখন সে আমার ক্রোধে সর্ব-লোক- 
দুষিত ব্যাধরূপে জন্ম পরিগ্রহ করিয়া নিয়ত 
জীবৃ-হিংসা-নিরত ও নির্দয়-প্রকৃতি হইয়া 
সর্বলোঁক-দ্বণিত বৃতি দ্বারা দীর্ঘকাল জীবিকা! 
নির্বাহ করিবে। 

মহাঁতেজা তপোঁধন বিশ্বামিত্রে যুনিগণ- 
মধো এইরূপ শাঁপ প্রদান করিয়া বিরত 


হুইলেন। 
দ্বিষফিতম সর্গ। 


ত্রিশঙ্কুর স্বর্গারোহণ। 
রঘুনন্দন ! তপোধন গাধিনন্দন, ক্রোধ- 
রূপ বিষ উদ্গিরণ পূর্বক তপোবলে মহর্ষি | 
মহোদয় ও বশিষ্ঠ-তনয়গণকে মংহার করিয়। 
মুনিগণমধ্যে কহিলেন, ত্রিশঙ্কুনামে বিখ্যাত 


ইক্ষারুবংশাবতংস এই রাজা, পরম-ধার্িক | | 


ও সত্যদন্ধ; ইনি আমার শরণাপন্ন হইয়! | 
সশরা্ে স্বর্গে গমন করিতে অভিলাষ করি-. | 
তেছেন; মুনিগণ! লাপনার| সকলে. এ 1 | 
বিষয়ে অনুমতি প্রদান করুন। হাহাতে 

এই পরম-ধার্িক নরপতি এই শরীর রাই 
দেবলোকে গমন পূর্বক দেবতার ন্যায় বিহার 


“করিতে পারেন, আপনারা আমার সহিত 


মিলিত হইয়। বন পূর্ব তারৃশ একটি নে 
অনুষ্ঠান কর্পন। .. 








১৪২ 


মহর্ষিগণ বিশ্বামিত্রের বাক্য শ্রবণ পূর্ববক 
তয়-বিহ্বল হৃদয়ে পরস্পর মন্ত্রণা করিতে 
লাগিলেন যে, এই তপোনিধি কৌশিক 
অতীব কোপন-স্বভাব) ইনি যাহা বলিতে- 
ছেন, তাহা আমাদিগকে করিতেই হুইবে, 
সন্দেহ নাই; শরীর ধারণ করিয়া এই মহা" 
প্রভাব গ্রাধিনন্দনের সহিত বিবাদ করা আমা" 
দের শ্রেয়ক্কর নহে। অগ্নিকক্প ভগবান কৌশিক 
কুপিত হইলে এখনই শা প্রদান করিয়। 
আমাদিগকে ভস্মসাৎ করিবেন। এই তপো- 
ধন যেরূপ বলিতেছেন, সেইরূপ যজ্জঞেরই 
অনুষ্ঠান করা আমাদের কর্তব্য | এই ই্ষারু- 


কুল-ভূষণ ত্রিশস্কু বিশ্বামিত্রের তেজোবলে । 


যাহাতে সশরীরে ম্বর্গারোহণ করিতে পারেন, 
তছিষয়ে যত্ববান হওয়া আমাদের বিধেয়। 
অনন্তর মুনিশণ বিশ্বামিত্রের প্রস্তাবে 
সম্মত হইলে যজ্ঞ আরম্ভ হইল; ষজ্ত-সামগ্রী 
সমুদায় যথাসষয়ে যথাস্থানে বিন্যস্ত হইতে 
লাগিল । মহাঁতেজা মহাঁতপা! কৌশিক সেই 
যজ্ঞে যাজক হইলেন। অন্যান্য ব্রত-পরায়ণ 


মন্ত্রতন্ত্রবিশারদ মহত্রিগণ যথাক্রমে খত্বিক্‌-' 


কার্যে নিযুক্ত হইয়া কল্পসূত্র অনুসারে যথা- 
বিধানে সমুদয় যজ্ঞকার্ধ্য সম্পাদন করিতে 
লাগিলেন। ৃ 

পরে যথাসময়ে মহাতপা বিশ্বামিত্র, সেই 
যজ্ঞে যজ্ঞভাগ-গ্রহণের নিমিত্ত দেবতাগণের 
আবাহন করিলেন, কিন্ত কোন দেবতাই আগ- 
মন করিলেন ন!। তখন তপোনিধি ভগবান, 


বিশ্বামিত্র রোফ-পরতন্ত্র হইয়া শ্রচব উত্তো- | 


1] 1 লন পুর্ববক মহারাজ ত্রিশঙ্কৃকে কহিলেন, 


রামায়ণ। 


রাজন! এই আমি নিজ তেজোবলে 
তোমাকে সশরীরে স্বর্গে প্রেরণ করিতেছি; 
ত্রিশঙ্কো! আমার স্বোপার্জিত-তপোবল 
প্রত্যক্ষ কর; তুমি এখনই এই শরীরে ম্বর্গে 
যাও; আমি বাল্যকাল অবধি যাহা কিছু 
তপস্যানুষ্ঠান করিয়াছি, তুমি সেই তপঃ- 
প্রভাবে সশরীরে দ্রেবলোকে গমন কর। 

দ্াশরথে! তপোধন বিশ্বামিত্র ঈদৃশ 
বাক্য বলিবামাত্র রাজা ত্রিশঙ্কু সমুদায় খষি- 
গণের সমক্ষেই আকাশপথে উত্থিত হইয়া 
স্থরলোকে গমন করিলেন। 

অনন্তর দেবগণে পরিবৃত দেবরাজ, ত্রিশ- 
স্থুকে দেবলোকে গমন করিতে দেখিয়! কহি- 
লেন, ত্রিশঙ্কো'! তুমি পুনর্ধার পৃথিবীতে 
গমন কর; এই স্বর্গে তমার স্থান হইতে 
পারে না; মুঢ় ! তুমি গুরুশাপে ভ্রউ হইয়া 
রহিয়াছ; তুমি এক্ষণেই অবাক্শিরা হইয়া 
ভূতলে পতিত হও। দেবরাজ এই কথা 
বলিবামাত্র ' ত্রিশঙ্কু অধঃশিরা ও উর্ধাপদ 
হইয়া স্বর্গ হইতে পতিত হইতে লাগিলেন) | 
পতনকালে তিনি চীৎকার পূর্ববক বলিতে 
আরম্ভ করিলেন, শরণাঁগত-বতনল আশ্রিত- 
প্রতিপালক করুণাকর মহাপ্রভাব তপোধন 
বিশ্বামিত্র ! রক্ষা করুন, আমাকে রক্ষা! করুন। 
পরে বিশ্বামিত্র ত্রিশঙ্কুর তাদবশ কাতর-বাক্য 
শ্রবণ করিয়া ক্রোধভরে কহিলেন, তুমি এ. 
স্থানেই থাক, এ স্থানেই থাক, আর রি । 
হইও না।  & ] 

অনস্তর ধষিগণ-মধ্যে দ্বিতীয় প্রজাপতির ] 
ম্যায় প্রভাবশালী তেজস্বী বশ্বাধিতর, নূতন না 

















বালকাও। 


১৪৩ 





্র্গ সৃষ্টির অভিপ্রায়ে দক্ষিণাপথে অপর 
সপ্তর্ধিমগ্ুলস্থষ্টি করিলেন । পরে তিনি তপঃ- 
প্রভাবে ন্বর্গের দক্ষিণ দিকে অপর নক্ষত্রসমূহ 
| স্প্টি করিতে আরম্ভ করিলেন। নক্ষত্র-সৃষ্ঠির 
পর তিনি ক্রোধারুণ-লোচনে ইন্দ্র দেব- 
গণের স্থষ্থি করিতে প্রবৃত্ত হইলেন। 

অনম্তর দেবগণ ও খধধিগণ সাতিশয় ভীত 
হইয়া মহানুতব বিশ্বামিত্রকে অনুনয়-বিনয় 
সহকারে কহিলেন, তপোধন! এই রাজা 
রিশস্কু গুরুশাপে উপহত ও পতিত হইয়া- 
ছেন; ইহার দেই শাঁপ অপনীত না হইলে 
ইনি মশরীরে স্বর্গে যাইবার অধিকারী হই- 
বেন না। প্রমাণজ্ঞ ব্যক্তিদিগের কর্তব্য এই 
যে" বেদের প্রমাণ সমুদাঁয় যত্বপূর্ববক পরি- 
পালন করেন; বৈদিক প্রমাণ দ্বারা যে নিয়ম 
নির্ধারিত হইয়াছে, তাহা অতিক্রম কর! 
আপনকার উচিত হইতেছে না। 

তপোধন বিশ্বামিত্র,দেবগণের ঈদৃশ স্নেহ- 
পূর্ণ বাক্য শ্রবণ করিয়! সম্ভাষণ পূর্ববক ভীহা- 
'দ্বিগকে কহিলেন, দেবগণ! আমি প্রতিজ্ঞা 
করিয়াছি যে, ধীমান রাজা ত্রিশঙ্কু সশরীরে 
্বর্গারোহণ করিবেন; আমি সেই প্রতিজ্ঞা 
ভঙ্গ করিয়! মিথ্যা-প্রতিজ্ঞ হইতে ইচ্ছা করি 
না। ত্রিশঙ্ক আমার শরণাপন্ন হইয়াছেন ; 
যাহাতে তিনি ম্বর্গে গমন করেন ও চিরকাল 
.| হবর্গে থাকেন, তাহ! আমাকে করিতে ই হইবে 
যে পর্ধ্যস্ত ভ্রিলোক থাকিবে, সে পর্ধ্যস্ত 
আমার স্উ নক্ষত্রগণও আকাশমগুলে স্থায়ী 
| হইবে. দেবগণ! আপনার! সকলে কৃপাদৃষটি 


দাশরথে ! দেবগণ ভীত হইয়া কহিলেন, 
তপোনিধে ! আপনি যাহা প্রার্থনা করিতে- 
ছেন, তাহা পূর্ণ হইবে; &ই সমুদায় নক্ষত্র, 
বৈশ্বানর-পথের বহির্দেশে পৃথগভাবে অব- 
স্থিতি করিবে; রাজা ত্রিশস্কু এই নক্ষত্রগণের 
মধ্যস্থলে সমুজ্বল তেডজামগ্ডলে জান্বল্য- 
মান্‌ ও অধঃশির! হইয়া দক্ষিণ দিকে অবস্থান : 
পূর্বক দেবতার ন্যায় নিজপ্রভায় শোতমান 
হইবেন। এই নক্ষত্রগণ, দেবকল্প এই রাজা 
ত্রিশঙ্কুর অন্থুগমন করিবে । ্ 

তপোনিধি বিশ্বামিত্র, খধিগণ-সমক্ষে 
দেবগণের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া “তথাস্ত” 


.বলিয় তাহাতে সম্মত হইলেন। তৎকালে 


দেবগণও তাহার স্তব করিতে লাগিলেন । 
এইরূপে যজ্ঞ মম্পূর্ণ হইলে দেবগণ ও | | 

মহানুভব মহর্ষিগণ সকলেই স্ব স্ব স্থানে: 

প্রস্থান করিলেন। 


ব্রিষফিতম সর্গ। 

শুসঃসেফ-বিকরয 

অনন্তর মুনিগণ নিজ নিজ আশ্রমে গমন 
করিলে তপোধন বিশ্বার্মিত্র, তত্রত্য বনবাসী 
জনগণকে কছিলেন, এই দাক্ষিণাত্য প্রদেশে, 
অত্যন্ত অত্যাচার ও বহুবিধ বিস্ম উপশ্থিত হই- 
তেছে; এক্ষণে অন্য দিকে গমন পূর্বক তপস্যা 
রুরা আমাদিগের কর্তব্য। পাশ্চাত্য প্রদেশ" 


স্থিত পুষ্ষরারপ্য উত্তম তপোকন; চল আমর! 
মেই স্থানে গিয়। তপস্যানুষ্ঠান করি। 





1 পু্বক আমার এই প্রতিজ্ঞা পুর্ণ করিয়া দিউন। 











5 


১8৪ 





তপোনিধি মহাতেজ! বিশ্বামিত্র, এই 
কথ বলিয়। অনুগত মুনিগণের সহিত পুষ্ষরা- 
রণ্যে গমন পৃর্ববক ফলমূল মাত্র ভক্ষণ করিয়! 
পুনর্ববার কঠোর তপস্যানুষ্ঠানে প্ররত্ত হই- 
লেন। দাঁশরথে ! তপোনিধি বিশ্বামিত্র 
পুক্ষরারণ্যে বাস করিতেছেন, ঈদৃশ সময়ে 
অযোধ্যাধিপতি রাজর্ষি অন্বরীষ নরমেধ,যঞ্ঞ 
করিতে আরম্ভ করিলেন। তিনি এক জন 
সলক্ষণ পুরুষকে পশুত্বে বিনিধুক্ত করিয়া- 
ছিলেন; তিনি এ পশুরূপ পুরুষকে মন্ত্রপাঠ 
পুর্ধবক প্রোক্ষিত করিয়া যৃপে বাঁধিয়া রাখিয়া- 
ছেন, এমত সময়ে দেবরার্জ ইন্দ্র তাহাকে 
হরণ করিলেন। 

অনস্তর খাত্বিক, যজ্জীয় পণ্ড হ্ৃত রা 
দেখিয়া, রাজাকে কহিলেন, মহারাজ! আমরা 
যজ্ধের নিমিত্ত যে পশু প্রোক্ষিত করিয়া 
ছিলাম, কোন ব্যক্তি বলপুর্্বক তাহাকে হরণ 
করিয়া লইয়া গিয়াছে । নরেশ্বর ! যে রাজা 
যজ্ঞীয় পণ্ড রক্ষা করিতে না পারেন, দেবগণ 
তাহাকে নষ্ট করিয়া থাকেন; যে কোন- 
রূপে সেই প্রোক্ষিত পশুকে প্রত্যানয়ন করা 
ভিন্ন তাহার আর অন্য উত্তম প্রায়শ্চিত 
দেখিতে পাই না; অথবা যদি কোনিরূপেই 
সেই প্রোক্ষিত পণ্ড প্রাপ্ত হওয়! না যায়, 
তাহা হইলে অন্য একটি. স্থলক্ষণ পণ্ড ক্রয় 
করিয়। আনয়ন পূর্ববকও যজ্ঞ সম্পূর্ণ করা 
যাইতে পারে। ০. 

, মহীপতি অন্বরীষ উপাধ্যায়-মুখে ঈদ 
বাক্য শ্রবণ করিয়া পশুত্বে রিনিযোজিত 
|| করিবার নিমিত্ত অন্য কোন শুলক্ষণ পুরুষ 





বামায়ণ। 


. একটি পুত্র প্রদান করুন। আমি নরমেধ 


অন্বেষণ করিতে আরম্ভ করিলেন। মহাত্মা 
মহীপতি নান! দেশ, নান! জনপদ, নানা নগর, 
নান! বন ও নানা পবিত্র আশ্রমে পরিভ্রেমণ 
পূর্বক স্থলক্ষণ পুরুষ অন্বেষণ করিতে করিতে 
খচীক নামে কোন ব্রাঙ্ষণকে দেখিতে পাই- 
লেন; সেই ব্রাহ্মণ গৃহস্থ দরিদ্র ও বহু-পুত্র- 
শালী; তিনি তপস্যা ও বেদাধ্যয়নে নিয়ত 
নিযুক্ত থাকিতেন। 

দাশরথে ! মহারাজ অন্বরীষ এই ত্রাক্- 
ণের নিকট গমন পর্ব্বক আনুপূর্ব্বিক কুশল 
জিজ্ঞাসা করিয়া পরিশেষে কহিলেন, ব্রহ্মন! 
আপনি একলক্ষ ধেনুর পরিবর্তে আমাকে 


যজ্ঞের অনুষ্ঠান করিতেছি, আমি আপনকার 
এ পুত্রকে পণুত্বে ধিনিযুক্ত করিব। দ্বিজো- 
তম! আপনি বৃদ্ধ দরিদ্র ও বন্ুপুত্র-শালী 
যদি আপনফার অভিরুচি হয়, একটি পুত্র 
পরিত্যাগ করুন। আমি বহু দেশ অনুসপ্ধান 
করিয়াছি, কিস্ত কোথাও যক্জীয় পশু করিবার 
উপযুক্ত পুরুষ প্রাপ্ত হই নাই; আপনি 
মূল্য গ্রহণ করিয়া, পণ্ড করিবার দিমিত 
আমাকে একটি পুন্র প্রমান করুন । ক্লাশ্যপ ! 
আপনি যদি আমার এই উপকার করেন, |. 
তাহা হইলে আমি কৃতকৃত্য হই। ৃ 

রঘুনব্দন ! ব্রত-পরায়ণ ধচীক অন্বরীয়ের |. 
ঈদৃশ বাক্য শ্রবগ করিয়া কহিলেন,মহারাজ | |. 
আমি, ন্েহ্ভাজন জ্যেষ্ঠ পুত্রকে থিক্রয় |. 
করিতে পারিধ না; অবশিষ্ট পুন্রগপের | 
মধ্যে যাহাকে গ্রহণ, করিতে আপনকার 
ইচ্ছা হয়, তাহারেই.ক্মাপনি লয় ফাইিতে, 








( পারেন । খচীক-তনয়গণের জননী, খচীকের 
তাদৃশ বাক্য শ্রবণ করিয়া রাজাকে কহি- 
লেন, মহারাজ! এই ভগবান কাশ্বাপ কহি- 
লেন যে, জ্যেষ্ঠ পুত্র তাহার প্রিয়; তিনি 
জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করিতে পারিবেন না; 
আমিও বলিতেছি, কনিষ্ঠ পুত্র শুনক আমার 
পরমপ্রিয় ; আমি এই কনিষ্ঠ পুত্রকে পরি- 
ত্যাগ করিতে পারিব না । রাজন! জ্যেষ্ঠ 
পুত্র প্রায়ই পিতার প্রিয় হইয়া থাকে, এবং 
কনিষ্ঠ পুত্রও জননীর স্নেহভাজন হয়; অত- 
এব জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পুত্রকে রক্ষা করা 
সকলেরই সর্ববতোভাবে কর্তব্য । 

খচীক ও খচীক-পত্থী এইরূপ বাক্য 
কহিলে মধ্যমপুত্র শুনঃশেফ স্বয়ং কহিলেন 
যে, মহারাজ! পিতা” জ্যেষ্ঠ পুত্রকে এবং 
মাতা কনিষ্ঠ পুত্রকে বিক্রয় করিতে পারি- 
বেন না, বলিতেছেন; ইহাদ্বারা আমার বোধ 
হইতেছে, মধ্যমপুত্র-বিক্রয়ে কাহারও আপি 
নাই। মহীপতে! এক্ষণে আর বিলম্ব করিবার 
প্রয়োজন নাই, আমাকেই ক্রয় করিয়া লইয়া 
চনুন। 

অনন্তর ভূপতি অন্বরীষ. পরম-প্রীত হাদয়ে 
কোটি হ্ৃবরণমুদ্্রা, রত্বরাশি ও একলক্ষ ধেনু 
প্রদান পূর্বক শুনঃশেফকে গ্রহণ করিয়া রথে 
তুলিয়া লইলেন। ্‌ 

রামচন্দ্র ! রাজা অন্বরীষ নরমেধ যজ্ঞ 
সম্পূর্ণ করিবার নিমিত শুনঃশেফকে গ্রহণ 


গমন করিলেন। 


০০০০০ 


“কৃতকার্য্য হন, এবং আমারও জীবন রক্ষা 


পূর্বক ্বরাস্থিত হইয়া যাগভূমিতে প্রত্যা-। ৃ 
| | হইতে পারে, আপনি কৃপা .করিয়া তাহা 








চতুঃবন্ডিতম সর্গ। 


শিস 







অন্বরীফ-যন্ঞ। 





রঘুনন্দন! রাজা অন্বরীষ শুনঃশেফকে 
লইয়া গমন করিতেছেন+ এমত সময় পথি- 
মধ্যে পু্ষর তীর্ঘে মধ্যাহ্র কাল উপস্থিত 
হইল। তৎকালে তিনি অশ্বগণকে সাতিশয় 
শ্রান্ত ক্লান্ত ও ঘন্মার্জ-কলেবর দেখিয়। মুক্ত |: 
করিয়। দিয়া স্বয়ং হ্ুশীতল ছায়ায় উ্পবেশন 
পূর্বক বিশ্তাম করিতে লাগিলেন। রাজা 
একান্তে বিশ্রাঁম-স্থথ অনুভব করিতেছেন, 
এমত সময় মহামতি শুন£শেফ দেখিতে পাই- 
লেন যে, তাহার মাতুল বিশ্বামিত্র সেই পুষ্ধর 
তীর্থে খষিগণের সহিত সমবেত হইয়। তপস্যা 
করিতেছেন । তখন তিনি জনক-জননী কর্তৃক 
বিক্রয়-নিবন্ধন ছুঃখে বিদীর্ণ-হৃদয়, বিষগ্-বদন, 
দীন, শ্রাম্ত ও তৃষ্ণাতুর হইয়া মহর্ষি বিশ্বা- 
মিত্রের চরণঘ্য়ে প্রণিপাত পূর্বক কছিলেন, 
আমার মাতা পিতা হৃদ বন্ধু বান্ধব কেহই 
নাই; সকলেই আমাকে পরিত্যাগ করিয়া 
ছেন) এক্ষণে আমি একমাত্র আপনকারই 
শরণাপদ হইয়াছি; আপনি আমাকে রক্ষা 
করুন। তপোঁধন ! আপনি শরণাগত-বগসল 
ও সকলের পরিত্রাত1;) আপনি সকলের |. 
শুভানুধ্যায়ী; আপনকার তপোবলে এই |. 
রাজা অন্বরীষ যজ্ঞ ফল লাভ করিয়! যাহাতে | | 


























বরুন) আপনি এই আশ্রিত অনাথের নাথ [. 





28৬ 





করুন। তপোনিধে ! আপনি পিতার ন্যায় 
হইয়া এই দীনহীন পুত্রকে রক্ষা করুন। 
তপোৌধন বিশ্বামিত্র শুনঃশেফের ঈদৃশ 
কাতর-বাক্য শ্রবণ করিয়া সান্তা পূর্বক নিজ 
পুত্রগণকে আন্বান" করিয়া কহিলেন, পুত্র- 
গণ! পিতা পাঁরলৌকিক-মঙ্গল-কামনায় গুণ" 
বান পুত্র প্রার্থনা করেন; এক্ষণে আমার সেই 
কামন! পূর্ণ করিবার এই সময় উপস্থিত 
হইয়াছে । এই বালক মুনিকুমার আমার 
শরণাপন্ন হইয়াছে; তোমর! ইহার জীবন 
দান পূর্বক আমার প্রিয়কাধ্য সাধন কর। 


তোমরা সকলেই ধর্-পরায়ণ ও পুপ্যশীল ). 


] | তোমাদের মধ্যে কেহ আমার নিয়োগ অনু- 
সারে আত্মজীবন বিসর্জন পুর্ববক এই মুনি- 
কুমারকে রক্ষা কর; তোমরা! এক জন 
| আমার আজ্ঞ।নুসারে এই মহীপতির যক্জীয় 
পণ্ড হইয়া প্রত্বলিত হুতাশনের তৃপ্তি সম্পা- 
দন কর) এবং এই মুনিকুমার যাহাতে 


পশুপাশ হইতে মুক্ত হয়, তদ্ধিষয়ে যত্্রবান | 


হও। পুত্রগণ! এই খচীক-তনয় আমার 
শরণাপন্ন হইয়াছে; ইহার জীবন রক্ষা পূর্বক 
যাহাতে এই রাজর্ষির যজ্জবিদ্ব ন! হয়, তাহ! 
করিবে । তোমর1 আমার বাক্যানুযাত়ী কার্ধ্য 
করিলে অনাথ শুনঃশেফের জীবনরক্ষা 
হইবে, যজ্ঞের কোন বিদ্বও হইবে না, দেব- 
গণ তৃপ্তি লাভ করিবেন, গামাঁর বাক্যও রক্ষা 
হইবে। | ূ 
রধুনন্দন ! মধুস্যন্দ প্রভৃতি বিশ্বামিল্র 
 তময়গণ পিতার মুখে ঈদৃশ অপ্রিয় বাক্য শরণ 


ক 


রাষায়ণ। 


হউন; আপনি আমার প্রতি কৃপাদৃষ্টি | পুর্বক অভিমান ভরে কহিলেন, ভগবন ! 








আপনি আত্মপুত্রকে নট করিয়৷ পরপুত্রকে 
রক্ষা করিবার চেষ্টা করিতেছেন। স্বমাস- 
ভক্ষণ দ্বারা পুষ্টি-কামনার ন্যায় আপনকার 
এই কার্ধ্য সাধুজন-বিগহিত হইতেছে । তপো- 
ধন বিশ্বামিত্র পুত্রগণের মুখে ঈদৃশ অপ্রিয় 
বাক্য শ্রবণ পূর্বক রোষারুণিত লোচনে 
তাহাদিগকে শাপ প্রদান করিলেন যে, 
তোমর] আমায় অবজ্ঞ| করিয়া নির্ভয় চিত্তে 
স্বমাংস-ভক্ষণের দৃষ্টান্ত প্রদর্শন পূর্বক যে 
ধর্দ-বিগঞ্িত বাক্য কহিলে মেই কারণে 
তোমরা বশিষ্ঠ-তনয়গণের ন্যায় পতিত চাণ্ডা- 
লত্ব-প্রাণ্ড শ্বমাংন-ভোজী ও কুৎপিতাচার- | 
নিরত হইয়া পৃথিবীতে বিচরণ করিবে। 

কুশিক-নন্দন এইরূপে নিজ পুত্রগণকে 
শাপাগ্রি দ্বারা দগ্ধ করিয়া শুনঃশেফকে . 
সান্তৃনা বাক্যে কহিলেন, বস! যখন যজ্ঞে | 
যাজকগণ তোমাকে রক্ত মাল্য ও রন্তু বিলে- 
পনে বিভূষিত করিয়া পশুত্বে বিনিয়োগ পৃর্ববক 
প্রোক্ষিত করিবে, তখন তুমি প্রথমত এই 
ছুইটি দিব্য গ্রাথা গ্রান করিলে সিদ্ধি লাভ : 
করিতে পারিবে; পরে তুমি আম। কর্তৃক 
উপদিষ্ট ইন্দরস্তব-সূচক এই মন্ত্র জপ করি" 
লেই দেবরাজ ইন্জ তোমাকে পশুপাশ 
হইতে মুক্ত করিয়া দিবেন এবং রাজারও 
কোনরূপ যজ্ঞবিস্ব হইবে ন|। 

অনস্তর শুনঃশেফ বিশ্বামিত্রের নিকট 


,| সেই গাথা ও মন্ত্র অধ্যয়ন পূর্বক ত্বরান্বিত | | 
হইয়৷ রাজ! অন্বরীষের নিকট গযন করিলেন |. | 


এবং প্রহ্থউ হৃদয়ে কহিলেন, মহারাম্্ ! লীত্র | 


বালকাণ্ড। 


আগ্রমন করুন; এক্ষণে আপনি আমাকে 
যজ্ঞভূমিতে লইয়। গিয়া মন্ত্রপাঠ পূর্বক পণ্ড - 
রূপে প্রো্ষিত করিয়! আপনকার যজ্ঞদীক্ষা 
সম্পূর্ণ ও উদ্যাপন করুন। 

শ্রীমান মহীপতি খষিকুমারের তাদৃশ 
বাক্য শ্রবণ পূর্ববক যার পর নাই আনন্দিত 
হইয়া তীহাকে লইয়। যজ্ঞবাটে উপস্থিত 
হইলেন। অনন্তর তিনি সদস্যগণের অনুমতি 
গ্রহণ পূর্বক পবিত্র স্থলক্ষণ গুনঃশেফকে 
পশুরূপে অভিমন্ত্রিত করিয়া যুপে বদ্ধন 
করিলেন। 

পরে শুনঃশেফ রক্ত মাল্যাদি ধারণপূর্ববক 
যুপে নিবদ্ধ হইয়া! কৌশিক কর্তৃক উপদিষ্ট 
দিব্য গাথাঘয় গান করিতে লাগিলেন। 
পরে দেবরাজ যখন যজ্জভাগ গ্রহণের নিমিত 
আগমন করিলেন, তখন খথেদোক্ত মন্ত্র 
দ্বার! উচ্চৈঃম্বরে তাহার স্তব করিতে লাগি- 
লেন। রঘুননন | তত্কালে দেবরাজ যার 
পর নাই প্রীত-হৃদয় হইয়া সেই খষিক্মারকে 
পশুপাশ হইতে যুক্ত করিয়৷ অভিলধিত পর- 
মায়ু ও উত্তম যশ প্রদান করিলেন। যজ্ঞে 


দীক্ষিত রাজ! অন্বরীষও দেবরাঁজের প্রসাদে 
যথাভিলফিত যজ্ঞফল, ধর্ম, যশ ও অহাসযৃদ্ধি ৰ 


প্রাপ্ত হইলেন। 


পূর্বক সেই পুষ্ষর তীর্ঘেই এক সহ্ত্ বৎসর | 
| পর্যন্ত অতীব উগ্র ও ছুণ্চর তপস্যার অনু- 
স্ভীন করিতে লাগিলেন। 


০ 


অমস্তর ধর্াত্বা বিশ্বামিত্রও ২ তি 


পঞ্চষ্টিতম সর্। 


মেনক-নির্ধাসন। 


রামচন্দ্র! অনন্তর সহস্র বৎসর সম্পূর্ণ 
হইলে,যে সময় তপোধন বিশ্বীমিত্র ব্রত-উদ্‌- 
ঘাঁপনার্থ মীন করিলেন, সেই সময় সমুদ্দায় 
দেবগণ সমবেত হইয়া! তপস্ার ফল প্রদান 
করিবার নিমিত্ত সেই স্থানে উপস্থিত হুই- 
লেন। পরে ব্রন্ষা পুনর্বার তাঁহাকে মধুর 
বাক্যে কিন, তপোধন ! তুমি স্বকৃত পুণ্য 
কর্ম দ্বারা এক্ষণে খধি হইয়াছ; তোষার 


"মঙ্গল" হউক; অধুন! তুমি তপস্যা হইতে 


নিবৃত্ত হও। 

্রদ্ধা এই কথা বলিয়] যখাস্থানে প্রশ্থান 
করিলেন) বিশ্বামিত্রও তাদৃশ অনভিমত বাক্য ] 
শ্রবণ করিয়! হুঃখিত হৃদয়ে পুনর্ববার তপস্যা 
করিতে আরম্ভ করিলেন। এইরূপে তিনি বছ- 
কাল পর্যন্ত কঠোর তপস্যার অনুষ্ঠান করিলে 
মেনকা নামে নিরুপম-রূপবতী অগ্নরা, দেব- 
গণের আদেশ অনুসারে তাহাকে প্রলোভিত 
করিবার নিমিত্ত নির্জনে তাহার আশ্রমে উপ- 
স্থিত হইল) এবং লেই পুক্ষর তীর্থে ভীহার ] 

আরস্ত ! 

করিল। 'ঘু। 
তপোধন কুশিক-নদ্দন, মেঘমখডল-মধ্য- | 
সঞ্চারিণী সৌদামিনীর ন্যায় সলিল-মধ্য-বর্তিনী : 
অসামান্য-রূপ-লাবগ্য-সম্পক্গা সর্ববাবয়ব-হন্দ্রী | | 
মেনকাকে 'দেখিতে পাইলেন তিন্নি সেই! 


] নিজ্জরন যনে যুবজননোহারিখী একানিনী | [| 


























১৪৮ 


মেনকাকে আর্র-বসনা,মনোহরতর] ও সর্ববাঙ্গ- 
স্থন্দরী দেখিয়া পঞ্চশর-শরে জজ্র্জরিত-কলে- 
বর ও বিশুদ্ধহৃদয় হইয়া পড়িলেন; কিয়ৎক্ষণ 
পরে তিনি তাহার সমীপবর্তা হইয়। প্রণয়- 
সম্ভাষণ পুর্ববক মধুর বাক্যে কহিলেন, স্থন্দরি ! 
তুমি কে? তুমি একাকিনী কোথা হইতে 
এই জনশূন্য অরণ্যমধ্যে আগমন করিয়াছ ? 
ভদ্রে! আমার আশ্রমে আইস, বিশ্রাম কর; 
কোন শঙ্কা করিও না। 

অপ্মর মেনকা, তপোধন বিশ্বীমিত্রের 
তাঁদুশ বাক্য শ্রবণ করিয়া কহিল, আমি 
মেনকা নামে অপ্পরা; আমি আঁপনকার 
প্রতি প্রীতি-নিবন্ধন অন্ুরাগ-পরতন্ত্রা'হুইয়া 
এইস্থানে আগমন করিয়াছি। ব্রহ্মন ! আমি 
আঁপনকারই বশবর্ডিনী ও অধীন।) যদি আগন- 
কার অভিরুচি হয়, আমাকে গ্রহণ করুন। 

অসামান্য-রূপ-লাবণ্যবতী মেনকা ঈদৃশ 
মধুর বাক্য কহিলে ভগবান বিশ্বামিত্র তাহার 
হস্ত ধারণ পূর্বক আশ্রষ-মধ্যে প্রবেশ করি- 
লেন। এইরূপে তাহার তপস্যানুষ্ঠান বিষয়ে 
মহাবিদ্ব উপস্থিত হইল । দাশরথে ! অনন্তর 
বিশ্বামিত্র অপ্দরার সহিত বিষয়-সম্ভোগে 
মত্ত থাকিয়া ক্ষণকালের ন্যায় দশ বশসর কাল 
অতিবাহিত করিলেন। মেনকা' বিশ্বামিত্রের 
মন অপহরণ পূর্বক এতদুর বিমুগ্ধ করিয়া 
রাখিয়াছিল যে, তিনি সেই অতীত দশ 
বৎসর কাল এক দিবসের ন্যায় জ্ঞান করিয়া- 
ছিলেন।" 

অনন্তর দেই দশ বদর অতীত নি 








] ; তপোধন বিশ্ামিত্র বুদ্ধিবলে যখন আপনার | 





রামায়ণ। 





ব্যতিক্রম ও বিকার বুঝিতে পারিলেন, তখন 
তিনি লঙ্জা-পরতন্ত্র, চিস্তাকুলিত ও শোঁকা- 
ভিভূত হইয়! পড়িলেন। তিনি সন্তপ্ত হুদয়ে 
কহিলেন, হায়! আমার সেই জ্ঞান, সেই 
তপস্যায় অভিনিবেশ,সেই ধৈধ্য, সেই অধ্যব- 
সায় সমুদবায়ই এককালে নষ্ট হইল! রমণী- 
জাতির অদাধ্য কিছুই নাই। এই অপ্নরা 
মেনক! ইন্দ্রের প্রিয়কাধ্য সাধনের নিমিত্ত 
আমাকে প্রলোভিত করিয়৷ আমার সমুদায় 
তপস্যাই ধ্বংস করিল! এক্ষণে আমি ইহাকে 
পরিত্যাগ করি। দেবগণ হইতেই আমার 
সমুদাঁয় তপস্যা অপহৃত হইল ! আমি বিষুগ্ধ- 
হৃদয় হইয়া এক অহোরাত্রের ন্যায় দশ 
বৎসর অতিবাহিত করিয়াছি ! আমি কাম ও 
মোহে অভিভূত হওয়াতে আমার এই তপ- 
স্যার বিদ্ব উপস্থিত হইল! তপোধন বিশ্বা- 
মিত্র এইরূপে পশ্চাত্তাপে তাপিত ও অতীব 
দুঃখার্ড-হৃদয় হইয়া দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
করিতে লাগিলেন। 


কিয়তক্ষণ পরে তপোনিধি না [ 


সম্মুখে দৃষ্টিপাত পূর্বক দেখিলেন, অপ্লরা 
মেনক1 ভয়-বিহ্বলা ও কম্পান্বিত.কলেবর! 
হইয়। কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান রহিয়াছে। 
তখন তিনি ক্রোধাঁভিভূত না হইয়াই মধুর 
বচনে তাহীকে বিদায় করিয়া দিলেন ; অন- 
স্তর তিনি পুর তীর্থ পরিত্যাগ পূর্ববক পুন- 


ধর্ধার কঠোরতর তপস্যার অনুষ্ঠানের নিমিত্ত | 


উত্তর পর্বতে গমন করিলেন। পরে তিনি 


কেশিকী নদীর তীরে উপস্থিত হইয়া! কাম 
ক্রোধ প্রভৃতি রিপু সমস্ত জয় ররিবার 














বালকাও। 


১৪১ 





নিমিত্ত অবিচলিত বুদ্ধি ও দৃঢ় অধ্যবসায় 
সহকাঁরে হুদাঁরুণ-তপশ্চরণে প্রবৃত্ত হই- 
লেন। 

দ্াশরথে ! অসীম-তেজঃ-সম্পন্ন কৌশি ক 
পুন্ববার সহত্র বগসর পর্যন্ত দুশ্চর তপস্যার 
অনুষ্ঠান করিলে, দেবরাজ-সমেত দেবগণ ও 
ধষিগণ মিলিত হইয়া ভীত ও উদ্দিগ্র ছদয়ে 
পরস্পর মন্ত্রণা করিতে লাগিলেন যে, এই 
তপোনিধি কৌশিককে মহর্ষিপদ প্রদান 
করা যাঁউক, নচেৎ ইনি অনামান্য তপো- 
বলেআমাদিগকে দগ্ধ করিতে পারেন । পরে 
ভাহারা পিতামহকে কহিলেন, ব্রহ্মন্! এই 
বিশ্বামিত্র যাদৃশ কঠোর-তপস্যানুষ্ঠান করি- 
তেছেন; তাহাতে আমর! সকলেই সন্তা- 
পিত হইতেছি। প্রভো ! আপনি তাহাকে 
মহ্র্ষিপদ প্রদান পূর্বক ঈদৃশ উগ্র তপস্যা 
হইতে বিনিবর্তিত করুন। 

লোক-পিতামহ ত্রদ্মা, দেবগণের তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া! তপোনিধি বিশ্বামিত্রের 
নিকট গমন পূর্বক সাস্তৃনা-বাক্যে কহিলেন, 
মহর্ষে! এক্ষণে এই উগ্র তপস্যা হইতে 
বিরত হও) কুশিক-নন্দন ! আমি তোমাকে 
মহর্ষিপদ্র প্রদান করিলাম; তুমি এক্ষণে 
সমুদায় খধিগণের মধ্যে মহত্ব ও প্রাধান্য 
লাভ করিতেছ। 

তপোঁধন বিশ্বামিত্র, পিতামহ ব্রহ্মার 
তাদৃশ বাক্য" শ্রবণ করিয়া সাহীঙ্গে প্রণি- 
পাত পূর্বক কৃতাঞ্জলিপুটে কহিলেন ) ভগ 
বন! যদি আমার তপঃসঞ্চয় হইয়া! থাকে, 

| তাহা হইলে আমি আঁপনকার প্রসা্ষে 


স্বোপার্জিত তপোবলে যাহাতে পরম ছূর্লভ, 
বরহ্মর্ষি-পদ লাভ করিতে পারি, তাহা করুন। 
অনন্তর ব্রহ্মা কহিলেন; কুশিক-নন্দন ! 
তুমি অদ্যাপি ইন্দ্রিয় পরাজয় করিতে সমর্থ 
হও নাই; তুমি কাম ক্রোধ প্রভৃতি রিপুগণ 
পরাজয় না করিয়া কিরূপে ত্রা্মণত্ব ও ত্রন্ধর্ষি- 
পদ*্লাভ করিতে সমর্থ হইবে ? তপোঁধন ! 
তুমি অথ্রে কাম ক্রোধ ও ইন্জিয় সমুদায় 
পরাজয় কর; তৎপরে তুমি ব্রাহ্গণত্ব ও 
ছুলত ব্রহ্মর্ষিপদ লাভ করিতে পারিবে। 
সরপতি ব্রহ্মা ঈদৃশ বাক্য বলিয়া! পুন- 
ব্বার ব্রহ্মলোকে প্রতিগমন করিলেন ; ভগ- 


'বান্‌ বিশ্বামিত্রও মেই স্থানেই পুনর্ববার 


ঘোরতর-কঠোর-তপস্যানুষ্ঠানে প্রবৃত্ত হই- 
লেন। তিনি নিরন্তর উর্দবাহু ও নিরবলম্ 
হুইয়৷ এক চরণমাত্রে ভর রাখিয়া এক স্থানে 
স্থাণুর ন্যায় স্থিরতর-ভাবে অবস্থান করি- 
তেন। তিনি গ্রীত্মকালে পঞ্চতপা হইয়া, 
বর্ষাকালে মেঘমগ্ডলের অভ্যন্তরে অবস্থান 
করিয়া, শীতকালে সলিল-মধ্য-স্থিত হুইয়। 
বাযুমাত্র ভক্ষণ পূর্ববক ঘোরতর কঠোর তপস্যা 
কারতে লাগিলেন। 

দাখরথে ! ভগবান কৌশিক রে ৃ 
পুনর্বার সহ বহুসর 'ছুশ্চর- তপস্যানুষ্ঠান 
করিলে সমুদায় দেবগণ যার পর নাই ভীত 
হইলেন। দেবরাজ ইন্দ্র সন্রাস্ত-হৃদয় হইয়া! 
কিরূপে সেই তপস্যার ব্যাঘাত করিবেন, ; | 
তাহার উপায় অনুসন্ধান করিতে লাঁগিলে%। | | 
রঘুন্দন ! পরে তিনি' মরুাণে -পরিবৃত, | | 
হইয়া রস্ানানসী অঙ্পরাকে ান্বান নী 











১৫০ 








যাহাতে দেবতাগণের হিতানুষ্ঠান ও বিশ্বা- 
মিত্রের তপোবিদ্ হয়, তাদৃশ কাধ্যসম্পাদনে 
আদেশ করিলেন। 


যট্য্টিতম সর্গ। 
রস্তার প্রতি শাপ। 
দেবরাজ কহিলেন, রন্তে ! এক্ষণে দেব- 
গণের একটি বিশেষ কাধ্য উপস্থিত হই- 
য়াছে;ক্কুমি ভিন্ন আর কাহাকেও তৎকাধ্য- 


সাধনে সমর্থ দ্েখিতেছি না; তোমাকেই 
তাহা সম্পাদন করিতে হইবে । তপোনিধি 














ছেন;তুমি নিরপম-রূপ-যৌবন-দ্বার! তাঁহাকে 
প্রলৌভিত কর।, 

রস্তা ভ্রিদশাধিপতি পুরন্দরের ঈদৃশ 
আদেশ-বাক্য শ্রবণ করিয়া যার পর নাই 
উদ্িগ্রা ও ভীত হইল এবং কৃত্াগ্ুলি-পুটে 
কহিল, শচীপতে ! তপোনিধি বিশ্বামিত্র 
| নিয়ত তপঃ-পরায়ণ ও অতীব ।কোঁপন-স্বতাব। 
তাহার ক্রোধোঁদয় হইলে তিনি নিশ্চয়ই 
সেই ক্রোধাগ্নি দ্বারা আমাকে ভন্মাবশেষ 
কারিয়া ফেলিবেন। দেবরাজ! আপনি আমার 
প্রতি প্রসন্ন হউন ; তপোধন বিশ্বামিত্রের 
তেজোবল ও তপোবপ অতীব দুর্ধর্ষ । আমি 
তাহার নিকট গিয়া কিছুই করিতে সমর্থ 
হইব না। 
“ আনস্তর দেবরাজ, রম্তাকে কৃতাঞ্জলি- 
| 1 পুটে দণ্ডায়মান! ও বেপমানা দেখিয়া মধুর 
| ধচনে কহিলেন, 























বিশ্বামিত্র ঘোরতর কঠোর তপস্যা করিতে-' 


প্রিয়ভাধিণি! তুমি ভীতা 


ঠ-  লাাাাাাশাাশাাাাাাাতিটি 


পা িপিশপপ্টাীীীরি 


রামায়ণ। 





হইও না; তুষি নিশঙ্ক চিত্তে আমার এই 
প্রিয়-কাধ্য সম্পাদন কর; বসন্ত কালে 
রক্ষ-সমুদায়ে কুস্তমসমূহ বিকসিত হইলে 
তছুপরি আমি কোকিল-রূপ ধারণ পূর্বক 
কন্দর্পের সহিত একত্র হইয়া তোমার নিক- 
টেই অবস্থান করিব। রান্তোরু ! সেই সময় 
তূমি মানোহরতর অন্তুত রূপ ধারণ করিয়া 
সমুজ্ত্বল বেশ বিন্যাস পূর্বক তপোধন বিশ্বা- 
মিত্রকে প্রচলাভিত করিতে প্রবৃন্তা হইবে । 

নিরুপম-রূপ-যৌবন-শালিনী রম্তা দেব- 
রাজের মুখে তাদৃশ আশ্বাস-বাক্য শ্রবণ করিয়া 
বিশ্বামিত্রকে প্রলোভিত করিবার নিমিত্ত 
গমন করিল। দেবরাজও কোকিলরূপ ধারণ 
পূর্বক কন্দর্পের সহিত একত্র হুইয়া রস্তার 
সন্নিহিত প্রদেশে কুহ্বমিত-তরুশাখায় উপ- 
বেশন পূর্বক শ্থচারু রব দ্বারা মহর্ষির মনৌ- 
হরণ করিতে লাগিলেন । 

অনন্তর তপোধন কুশিকনন্দন যখন 
দেখিলেন যে, বসস্তকালে স্থৃখম্পর্শ হশীতল 
সুগন্ধ গন্ধবহ, অরবিনার্দ্দ আন্দোলন পূর্ব্বক 
মকরন্দ-বিন্দু-বাহী হইয়া! মন্দ মন্দ সঞ্চারিত 
হইতেছে; মদকল কোকিলকুল বিকমিত- 
কুহ্ৃম-হথশোভিত বৃক্ষশাখায় উপবেশন পূর্বক 
হ্বচারু রব করিতেছে; অসামান্য-রূপ-লাবশ্য- 
বতী রস্তাঁর শ্বমনোহর সঙ্গীত-মিনাদে তপো- 
বন অনুনাদিত হইতেছে; তখন তিনি, 
সহসা কনর্প কর্তৃক আকুউট-হদয় হইলেন। 
তিনি সঙ্গীতের ম্বর অনুসারে রম্তার নিকট- |. 
বর্তা হইয়া! অদৃষপূর্বব রূপ-লাবশ্য সন্দর্শম |: 
করিয়! এককালে বিমুগ্বপ্বদয় হইলেন । পরে | | 








বালকাও। 


১৫. 





তিনি আপনার তপস্যা-ভ্রংশের উপক্রম 
বুঝিতে পারিয়৷ শঙ্কাকুলিত হৃদয়ে ধ্যাননেত্র 
দ্বারা অবগত হইলেন যে, তৎদমুদায়ই দেব- 
রাজের কার্য । পরে তিনি কুপিত হইয়া 
রন্তাকে শাপ প্রদান পূর্বক কহিলেন, রস্তে ! 
আমি দৃঢ়প্রযত্ব-সহকারে কাম ক্রোধ জয় 
করিতেছি, ঈদৃশ অবস্থায় তুমি রূপযৌবন 
দ্বারা আমাকে প্রলোভিত করিবার চেষ্টায় 
আসিয়াছ; এই কারণে তুমি আমার শাপে 
কলুষিত! ও পাষাণময়ী হইয়া! দশ সহত্র বৎ- 
সর পধ্যন্ত এই তপোবনে অবস্থান করিবে। 
দ্রশ সহত্র বৎসর অতীত হইলে কোন. তপঃ- 
সিদ্ধ ব্রাহ্মণ (বশিষ্ঠ) হইতে তোমার শাপ 
মোচন হইবে। 
মহামুনি বিশ্বামিত্র রম্তাকে এইরূপে 
পাধাণময়ী করিয়া, ন্বয়ং ক্রোধের বশবস্তী 
হইয়াছেন বলিয়া, যার পর নাই সন্তপ্ত-হৃদয় 
হইলেন। তিনি য়ুখন দেখিলেন যে, তাহার 
ক্রোধে অপ্নর! রস্তা ততক্ষণা পাষাণময়ী 
হইয়াছে, ,এবং দেবরাজ ও কন্দর্প সেই স্থানে 


অবস্থান করিতেছেন; তখন তিনি আঁপনার 
তপস্যা ক্ষয় হইল বুঝিতে পারিয়া আপ- 


নাকে অজিতেক্জ্রিয় বলিয়া পুনঃপুন নিন্দা, 


করিতে লাগিলেন। দেবরাজ ও কন্দর্প 


তপোধন বিশ্বামিত্রের তাদৃশ অনুতাপ-বাক্য 
শ্রবণ করিয়া যথাস্থানে প্রস্থান করিলেন। 
| তপোধন বিশ্বামিত্রও ইন্ড্িয়-পরাজয়ে অসমর্থ 
| হইয়া যার পর নাই দস্তপু-হৃদয় হইলেন; তৎ- 
| কালে তিনি ক্ষণমাত্রও শাস্তিহুখ লাত করিতে 

| | পারিলেন না। এইরূপে তগস্যা ক্ষয় হইলে 


তিনি মনে মনে রূতনিশ্চয় হইলেন যে, 
আমি আর কখনও এই রূপ ক্রোধের বশবর্তা 
হইব না, কাহারও সহিত কখনও কোন 
কথাঁও কহিব না; অথব1 আমি এক শত 
বৎসর পর্ধান্ত নিশ্বাস প্রশ্বান রোধ করিয়! 
থাকিব,; আমি জিতেত্িয় হইয়া! এই শরীর 
শোষণ করিব ; আমি যে পর্য্যন্ত তপোবলে 
ব্রাহ্মণত্ব লাভ করিতে না পারিব, সে পর্যযস্ত 
আহারেও প্রবৃত্ত হইব না, নিশ্বাস-প্রশ্বাসও 
পরিত্যাগ করিব না। 

অনস্তর তপোধন কৌশিক উতর দিক 
পরিত্যাগ পর্ববক পূর্বব দিকে গমন করিয়া 


'দৃঢতর অধ্যবসায় সহকারে পুনর্বার কঠোর 


তপস্যায় প্রবৃত্ত হইলেন। তিনি বজ্স্থানে 

অবস্থান পূর্ববক সহত্র বৎসর পর্য্স্ত মৌন- 

ব্রত অবলম্বন করিয়া অচলের ন্যায় অচল 
হই ৮2 


কি সর্গ। 


নর ব্রাঙ্মণত্ব-লাত। ; | 
অনন্তর মহর্ষি বিশ্বামিত্র মৌনব্রত 'গব- |. 
লম্ঘন পূর্বক স্থাণুর ন্যায় অচলভাবে আব- 


স্থান করিলেন। তত্বাঁলে কাম বা জোধ | ঢু 


তাহার শরীরে প্রবেশ করিবার অবকাঁধাই 
পাইল না। তাহার কাষ্ঠবত নিশ্চলভাবে 
অবস্থান কালে যখন সহত্র বৎসর প্রায় সম্পূর্ণ 


হইল, তখন তিনি বহুবিধ বিদ্বে আকুলীক্ত 


হইয়াছিলেন বটে কিন্ত ক্রোধের বশবর্তী 
হননাই। 1. 








এইরূপে সহত্র বৎসর সম্পূর্ণ হইলে 
যখন মহাতপা বিশ্বামিত্র পাঁরণের নিমিত্ত 
অন্ন ভোজন করিতে প্রর্ধ হইলেন, সেই 
সময় দেবরাজ, ব্রাহ্মণের বেশ ধারণ করিয়া! 
তাহার সমীপে উপস্থিত হইয়া সেই অন্ন 
যাচ্ঞ&1 করিলেন ।' ভগবান মহাতিপা বিশ্বা- 
মিত্রও ত্রাঙ্ষণকে সেই অন্ন প্রদান পূর্বক 
স্বয়ং অভুক্ত থাকিয়াই পুনর্ববার মৌনব্রত 
অবলম্বন পূর্বক কঠোরতর তপস্যায় প্রবৃত্ত 
হইলেন্‌। এই সময় তিনি নিশ্বাস রোঁধ 
করিয়া অচল ভাবে অবস্থান করিতে লাগি- 
লেন। এইরূপে পুনর্ববার সহত্র বৎসর ন্মতীত 


হইল। তিনি নিশ্বাস রোধ করিয়া থাকাতে: 


তাহার ম্তক দিয়া প্রডৃততর ধুমরাশি নির্গত 
হইতে লাগিল। এঁ ধুমরাশি দ্বারা ত্রিলোকস্থ 
লোঁক সমাচ্ছন্ন, সম্ভাপিত ও সন্্স্ত হইয়া 
পড়িল। 

অনস্তর দেবগণ ধধিগণ গন্ধবর্গণ পন্নগ- 
গণ উরগগণ ও রাক্ষমগ্ণণ সেই তেজে মোহিত 
ও হতপ্রভ হইয়! সন্ত্ান্ত ও ভ্য়-বিহবল হৃদয়ে 
ব্রহ্মার নিকট উপস্থিত হইয়া কহিলেন, 
ব্রহ্মন্‌ ! আমর! বহুবিধ উপায় দ্বারা তপো- 
নিধি বিশ্বামিত্রকে লৌভাভিভূত ও“ক্রোধা- 
ভিভূত করিবার ঘ্রেষ্টা করিয়াছি; কিন্ত 
তপোধন কৌশিক ক্রমশই তপদ্য। দ্বারা 
পরিবদ্ধিত হইতেছেন; এক্ষণে তাহার কিছু- 
মাত্র দোষ দেখিতে পাইতেছি না । অতঃপর 
যদ্দি তাহাকে অভিমত বর প্রদান না করেন; 
তাহা হইলে ভাহার তেজোবলে স্থাবর জঙ্গম 
সমুদায় লোকই নট হইবে, সন্দেহ নাঁই। এই 


দেখুন, সমুদায় দিক্‌ ব্যাকুলিত হইয়াছে; 
কোন বস্তরই প্রভা নাই; সাগর-সমুদায় 
ক্ষভিত ও পর্ববত-সমুদায় বিদীর্ণ হইতেছে; 
সমীরণ আকুল হইয়া গমন করিতেছে। 
পৃথিবী কম্পিত! হইতেছে ) ভ্রিলোকস্থ লোক 
সকলেই ব্যাকুলিত ও বিমুগ্ধ হইয়াছে; 
সুর্য্যের আর পূর্ব প্রভা নাই। ভগবন্‌! 
পূর্ব্বে কালানল দ্বারা যেরূপ ত্রৈলোক্য দগ্ধ 
হইয়াছিল), সেইরূপ কালানল-সদৃশ মহর্ষি 
বিশ্বামিত্র যে পর্য্যন্ত ভ্রিলোক সংহারে অভি- 
লাষী না হন, অথব| যে পর্যন্ত দেবরাজ-পদ্ 
প্রাপ্ত হইতে বাসনা না করেন, তাহার 
মধ্যেই তাহাকে তাহার অভিলধিত বর প্রদান 
করুন। 

অনন্তর পিতামহ ব্রহ্ধা ও সমুদায় দেব- 
গণ বিশ্বামিত্রের নিকট উপস্থিত হইয়া কহি- 
লেন, ত্রহ্গর্ষে! ঈদৃশ কঠোর তপস্যা হইতে 
বিরত হও; তুমি তপোবলে ছুল্লভ ত্রদ্ষি- 
পদ লাভ করিয়াছ। আঁমি তোমার প্রতি 
শ্রীত হইয়া তোমাকে আঁর একটি.বর প্রদান 
করিতেছি যে, স্বেচ্ছা ব্যতিরেকে কখনও 
তোমার মৃত্যু হইবে না। তোমার মঙ্গল হউক; 
তুমি কুশলী হও; তোমাকে আর এতাদৃশ 
কঠোর তপস্যা করিতে হইবে না। 

মহর্ষি বিশ্বীমিত্র, পিতামহ-মুখে তাদৃশ 
মধুর বাক্য শ্রবণ করিয়া কৃতীঞ্জলিপুটে কহি- 
লেন, ত্রহ্মন ! যদি তপোবলে আমি ত্রাক্গণত্ব 
প্রাপ্ত হইলাম, তাহ! হইলে ব্রদ্ধ, বেদ, 
সত্য, ওষ্কার, বঘট্কার, এততুসমুদ্বায় আমার 
আয়ত্ত হউক। বিশেষত ব্রক্ম-জ্ঞানের উপযোগী: 

















স্পা ীাশীশাাাাীশিপাটিশীশিিিিীাোিপীশশীশিিশিিাপািিিটোশীিশীীাীীশি 


৯৫৩ 





পিদ্ধি, ধতি, স্মৃতি, মেধা, বিদ্যা, ক্ষমা, 
শম, দম, তপ, দয়া, ক্ষান্তি, সর্ববজ্বত্ব, কৃত- 
জ্ঞতা, অসম্মোহ, সর্বড়ৃতে অদ্রোহ, অস- 
স্বল্প, অসঙ্গতা, এ সমস্ত আমা'র অধীন হউকা। 
আঁমি তপস্য৷ দ্বার! যদি চিরাভিলফিত ব্রাহ্গ- 
ণত্ব লাভ করিলাম, তাহা হইলে ্রহ্গপুত্র 
বশিষ্ঠও আমাকে ব্রাহ্মণ ও ব্রহ্ধর্ষি বলিয়া 
স্বীকার করুন। যদি আমার এই সমস্ত কামনা 
পূর্ণ করিয়া দেন, আমি তপস্যা হইতে নিবৃন্ত 
হইতেছি ; আপনার! যথাস্থানে গমন করুন। 

ব্রহ্মা তপোনিধি বিশ্বামিত্রের তাদৃশ 
বাঁক্য শ্রবণ করিয়া! কহিলেন, সমুদায় বেদ ও 
ব্রহ্ম তোমার হৃদয়ে প্রতিভাত হইবে ; তুমি 
সমুদায় বেদজ্ঞ মহ্্ষিগ্রণের 'মধ্যে শ্রেষ্ঠতা 
লাভ করিবে। ব্রহ্গা এই কথ! বলিয়া দেব- 
গণে পরিরৃত হইয়া দেবলোকে গমন করি- 
লেন। এই সময় তিনি মহর্ষি বশিষ্ঠকে প্রসন্ন 
করিয়! বিশ্বামিত্রের সহিত তাহার সখ্যভাব 
স্থাপন করিয়া দিলেন; মহর্ষি বাঁশষ্ঠও তপো- 
ধন. বিশ্বামিত্রকে ব্রাহ্ধণ ও ব্রহ্গর্ষি বলিয়া 
স্বীকার করিলেন। 

 এইদ্ধপে ধর্্াত্বা বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব ও 
ব্র্র্ষিপদ লাভ করিয়া প্রথমত মহর্ষি বশি- 
ষ্ঠের পুজা করিলেন; পরে তিনি কৃতকার্ধয.ও 
পূর্ণমনোরথ হইয়া পৃথিবীমগ্ডলে বিচরণ 
করিতে লাগিলেন । : 

“দ্বাশরথে ! মহাত্মা বিশ্বামিত্র এইরূপে 
্রাঙ্গণত্ব লাভ করিয়াছেন।.ইনি বেদজ্ঞ ব্যক্তি- 
দিগের মধ্যে শ্রেষ্ঠ, পরম-তেজস্বী, তপঃসিদ্ধ 

'ব্যক্তিগণের মধ্যে. প্রধান ও.মুর্তিমান ধর্ম 


ইনি শম দম সত্য ও ধর্মে নিরন্তর অবস্থান 
করিতেছেন। 

রাজর্ধি জনক, রাম ও'লক্ষমণের সঙ্গিধানে 
শতানন্দের বাক্য শ্রবণ করিয়! কৃতাঞ্জলিপুটে 
বিশ্বামিত্রকে কহিলেন, মহর্ষে ! অদ্য আমি 
ধন্য হইলাম, অদ্য আর্মিঅনুগৃহীত হইলাম; 
আনি রাঁম ও লক্ষমণের সহিত আমার যজ্ঞ 
সন্দর্শনার্থ আগমন করিয়াছেন, ইহা অপেক্ষা 
আমার আর সৌভাগ্য কি! ব্রহ্মন! অদ্য 
আপনকার সন্দর্শনে আমার এই শরীর পবিত্র 
হইল; অদ্য আপনকার সংসর্গে আমার সমু. 
দায় ছুরিত ক্ষয় হইয়াছে, প্রভূত পুণ্যপুঞ্তাও 


- সঞ্চিত হইয়াছে । তপোনিধে ! আপনকার 


সদ্‌গুণসমূহে অদ্য আমার এই সভাও পবিত্র 
হইল। ব্রহ্মন ! শতানন্দ যে আপনকার 
্রাহ্মণত্ব-প্রাপ্তির বিবরণ কীর্ভন করিলেন, 
তাহা মহাপ্রভাব রাম, আমি ও সভাসদ্গণ 
নকলেই শ্রবণ করিয়াছেন ; আপনকার বহু- 
বিধ অনন্য-সাধারণ গুণসমূহও আমর শ্রবণ 
করিলাম। মহর্ষে! আঁপনকার তপোবল অপ্র- 
মেয়; আপনকার ক্ষমতা ও অধ্যবসায় অপ্র- 
মেয়; আপনকার গুণনিচয়ও অনির্ববচনীয়। 
মহর্সে! আপনকার এই অদ্ভুত চরিত-- 
অঙ্কুত বিবরণ শ্রবণে গ্লামরা পরিতৃপ্ত হুই- 
নাই) ইহা যতই শ্রবণ করিতেছি, শ্রবণ- 
লালন! ততই পরিবদ্ধিত হইতেছে; পরস্ত 
এক্ষণে ভগবান অংশুমালী অস্তাচল-চুড়াব- 
লম্বী হইতেছেন ; অধুনা সায়ংসন্ধ্যা বন্দ্না 
করিবার সময়. উপস্থিত.) 'কল্য প্রভাতেই 
আপনাকে দর্শন রুরিবার নিমিত পুনরাগমন 





৩৯ 





9 লাজ 





১৫৪ 


রামায়ণ। 





করিব ; এক্ষণে আমি গমন করিতেছি, অনু- 
মতি প্রদান করুন ; আপনকার মঙ্গল হউক । 
মহর্ষি বিশ্বামিত্র, মহারাজ জনকের তাদৃশ 

উদার বাক্য শ্রবণ করিয়া প্রাত হৃদয়ে পুনঃ- 
পুন সাধুবাদ প্রদান পূর্ববক তাহাকে বিদায় 
দিলেন; বিখিলাধিপতি জনকও বহুধিধ 
বিনয়গর্ভ মধুর বাক্য বলিয়া মহর্ধিকে প্রদ- 
ক্ষিণ পূর্বক সম্ভাষণ করিয়া গমন করিলেন। 
ধন্ধাত্মা বিশ্বামিত্রও মহর্ষিগণ কর্তৃক পূজিত 
হইয়া রুম ও লক্ষ্মণের সহিত নিজ আবাস- 
গৃহে প্রবিষ্ট হইলেন। 


অফটষষ্িতম সর্গ। ্‌ 





জনকবাকা। 


অনস্তর রজনী প্রভাত! হইলে ধর্শাত্ব। 
জনক, রাম লক্ষণ ও মহাত্সা বিশ্বামিত্রের 
নিকট গমন করিলেন। তিনি শাস্ত্রের বিধা- 
নানুসারে তাহার ও মহাঁনুভব রাম-লক্ষমণের 
পূজা ও ষথাবিহিত সকার করিয়া কহি- 
লেন, ভগবন ! গত রজনীতে ত আপনকাঁর 
কোন কষ হয় নাই € তপোধন! এক্ষণে কি 
করিতে হইবে, আজ্ৰ1! করুন ; আমি আপন- 
কার আজ্ঞানুবর্তী কিস্কর-স্বরূপ উপস্থিত 
রহিয়াছি। রর 
.'বাক্য-বিশারদ ধর্্মশীল বিশ্বামিত্র, ম 
জনকের ঈদৃশ, বাঁক্য আবণ করিয়া কহিলেন, 
| মর্বলোক-বিশ্রুত ক্ষতিয়-বংশাবতংস দশরখ- 


তনয় রাম ও লক্ষ্মণ, আপনকার সেই দিব্য 
শহ্বর-শরাসন সন্র্শন করিতে অভিলাষ করি- 
তেছেন; আপনি এই ছুই রাজকুমারকে তাহা 
প্রদর্শিত করুন। দ্মাপনকার মঙ্গল হউক। 
ইঙ্থারা সেই শরাসন দর্শন করিয়া যেরূপ 
অভিলাষ হয়, করিবেন | 

রাজর্ষি জনক, মহৃর্ষি বিশ্বামিত্রের তাদৃশ 
বাঁক্য শ্রবণ করিয়! কৃতাঞ্জলিপুটে কহিলেন, 
তপোধন!,সেই দিব্য শরাসন যে কারণে 
আমার নিকট রহিয়াছে, তাহার বিবরণ বলি- 
তেছি, শ্রবণ করুন। 

আমাঁদিগের পূর্বব-পুরুষ নিমির জ্যেষ্ঠ 


| তনয় দেবরাত-নামক এক নরপতি ছিলেন। 


এই দিব্য শরাসনে সর্বদ! দেবতার অধিষ্ঠান 
বলিয়া! অঙ্চনার নিমিত্ত দেবদেব মহাদেব ও 
দেবগণ এ মহাত্মাকে তাহা প্রদান করিয়া- 
ছিলেন। | 

পূর্ববকালে দক্ষষচ্ছের সৃময় ভগবাঁন শঙ্কর 
এই শরাসনে শর যোজন! করিয়া সমুদায় 
দেবগণেয় শরীর ক্ষতবিক্ষত ও ছিন্নভিম্ করিয়া 
বলিয়াছিলেন যে, দেবগণ ! আমি যজ্ঞপ্াগী 
হইলেও তোমরা আমাকে আমাম্ সেই 
নির্দিষ্ট ভাগ প্রদান কর নাই; এই কারণে 
আমি তোমাদের সকলেরই শরীর খগডখণ্ড 
করিয়া ফেলিতেছি। তখন দেবগণ ভীত ও 
উদ্বিগ্ন হইয়! প্রণিপাত পূর্ধবক তাহাকে প্রসঙ্গ 
করিবার চেষ্টা করিতে লাগিলেন । ভগবান 


| আশুতোধ মহ্শ্বরও তখন তাহাদের প্রতি 


পরিতুষ্ট হইলেন। তিনি. শরাসন-মুক্ত শর" 
নিকর দ্বারা দেবগণের যে মে অঙ্গ-প্রত্যঙ্গ 











বালকাগ্ড। 


ছেদন করিয়াছিলেন, তাহা পুনর্ববার প্রীত 
হৃদয়ে যোজন] করিয়। দিলেন। 

ভগবন ! মহানুভব দ্েবদেব মহাদেবের 
সেই শরাসন অদ্যাপি আমাদের গৃহে রহি- 
মাছে; আমরা ভক্তি-সহকারে প্রতি দিন 
তাহার পূজ! করিয়া থাকি । 

একদা আমি ক্ষেত্র-সংস্কারের নিমিত্ত 
ভূমি কর্ণ করিতেছি, এমত সময় ভূগর্ড 
হইতে আমার লাঙ্গলের মুখে একটি কন্যা 
উত্থিত! হইল । এই কন্যা! অযোনিজা1; ইহার 
নাঁম সীতা; এই কন্য! দিব্য-রূপ-গুণ-সম্পন্না 
ওবীর্ধ্য-শুন্কা ;__ আমার প্রতিজ্ঞা আছে যে, 
যে রাজা অলোক-সামান্য বীরত্ব প্রদর্শন 
করিতে পারিবেন, অনমি তীহাকেই এই 
কন্যারত্ব প্রদান করিব। 

ইতিপূর্বে নানা দিগদেশ হইতে নরপতি- 
গণ আসিয়া! আমার নিকট এই কন্যা! প্রার্থনা 
করিয়াছিলেন; ত্বামি তাহাদিগকে বলিয়া- 
ছিলাম যে, আমি বীর্্যরূপ শুল্কে এই কন্যা 
প্রদান কর্বি;__যে রাজা বা রাজকুমার অনন্ত- 
মাধারণ বীরত্ব প্রদর্শন করিতে পারিবেন, 
আমি তাঁহাকেই কন্যা সম্প্রদান করিব। 

অনন্তর সমুদায় রাজগণ আমার এই 
কন্যাপ্রার্থনায় অনাধারণ বীরত্বের পরীক্ষা 
| দিবার নিগিভ আমার রাজধানীতে আগমন 
1 করিতে লাগিলেন। ব্রহ্মন! আমি তৃপাল- 
গণের রল বীর্য পরিজ্ঞাত হইবার নিমিত্ত 
| সেই শঙ্কর-শরাসন দেখাইতে লাগিলাষ 3 
তাহারা কেহই: তাহা! উত্থাপন করিতেও 
1 ষমর্থ হইলেন না মহর্ষে! আমি সমাশ্বত 


১৫৫ 


ভূপতিগণকে তাদৃশ অল্পবীধ্য দেখিয়া আমার 
কন্যা বিষয়ে প্রত্যাখ্যান পূর্ববক বিমুখ করি- 
লাম; তাহারাও বমানির্ত, লজ্জিত ও হতাশ 
হইয়! চলিয়া! গেলেন ।' 

মহর্ষে! পরে ভূপতিগণ ভগ্রমনোরথ 
€ 'কুপ্িত হুইয়! সকলে মিলিয়া আমার এই 
মিথিল পুরীর চতুর্দিক অবরোধ করিলেন। 
তাহারা প্রত্যেকেই মনে করিয়াছিলেন যে, 
মিথিলাধিপতি আমাকেই অবযানিত করিয়া- 
ছেন; এই কারণে রাঁজগণের মধ্যে সক্ললেরই 
অন্তরে মহাক্রোধের উদয় হইয়াছিল; হতরাং 
তাহারা সকলে একবাক্য ও সমবেত হইয়া 


"আমার এই নগরী নিপীড়িত করিতে লাগি- 


লেন। 
এইরূপে সেই লমবেত রাজগণ দৃঢ়প্রতিজ্ঞ 
হইয়া সম্পূর্ণ এক বৎসর পর্য্যন্ত মিথিলাপুরী 
অবরোধ করিয়া রাখিয়াছিলেন। তাদৃশ দীর্ঘ- 
কাল অবরোধ দ্বার আমি যখন ক্ষীণ ও হীন- 
বল হুইয়! পড়িলাম, তখন দেবদেব মহা" 
দেবকে প্রসন্ন করিবার নিমিত্ত তাহার আরা- 
ধনায় প্রবৃত্ত হইলাম। ভগবান ভূত-ভাবন 
ভবানীপতিও শ্রীত ও প্রসন্ন হইয়া! আমাকে 
মহাঁবল 'চতুরঙ্গ বল প্রদান করিলেন । পরে 
অল্লবীর্ষ্যে গর্বিবিত অল্পোৎসাহ অল্পবীরধ্য মদ- 
মত্ত মহীপতিগণ আমার নিকট পরাজিত 
হইয়া যুদ্ধে ভঙ্গ দিয়া পলায়ন করিলেন | 
মহর্ষে! সেই পরম-ভাম্বর দিব্য শর1সন 
ঘামার নিকট রহিয়াছে । আমি এক্ষণে রাজ 
ও লক্ষষণকে তাহা 'দেখাইতেছি। .দশরথ-. 
তনয় রাম যছ্ধি' এই শরাসনে জ্যায়োপণ 








রামায়ণ। 





করিতে পারেন, তাহা হইলে আমি অযোনিজ! 
সীতাকে ইহার হান্তে সমর্পণ করিয়া আমার 
প্রতিজ্ঞা পুর্ণ করিব। 


পপ 


একোন-সুপ্ততিতম সর্থ। 





হরকার্ম,ক-ভঙ্গ। 


মহর্ষি বিশ্বামিত্র, রাজর্ধি জনকের তাদৃশ 
বাক্য শ্লবণ করিয়া কহিলেন; মহারাজ! 
এক্ষণে রামকে সেই শঙ্কর-শরাঁদন প্রদর্শন 
রুরুন। অনন্তর স্থুরকল্প জনক অমাত্যগণকে 


আদেশ করিলেন য়ে, এক্ষণে রামচন্দ্রকে' 


দেখাইবার নিমিত্ত তোমরা অবিলম্ে সেই 
শঙ্কর-শরাসন আনয়ন কর। 

সাঁচবগণ রাজর্ষি জনকের আদেশ প্রাপ্তি- 
মাত্র পুরীমধ্যে প্রবিষউ হইলেন এবং বিশ্বস্ত 
পুরুষগণ দ্বার! সেই হরধন্ু আনয়ন করিতে 
লাগিলেন। এ শরাসন লৌহ-নির্ষ্মিত-মগ্ষা- 
মধ্যে স্গিবেশিত ছিল ) এই মঞ্জ,ষা অইচক্রে 
স্থশোভিত। অষ্টশত দর্ঘকীয় মহাবল 
পুরুষ, অতিগ্রযত্ব সহকারে সেই মঞ্জ যা 
আকর্ষণ করিয়া আনিল। ৮ 

মা্রগণ, শঙ্কর-শ্রাসন-লমেত সেই লৌহ- 
ময়ী মণ্্ুযা আনয়ন করিয়! রাজর্ষি জনককে 
কহিলেন, মহীপত্তে! আপনকার আজ্ঞানু- 
মারে এই সেই পরমভ্তাস্বর শঙ্কর-শরাঁদন 
অধনয়ন “করিয়াছি; এক্ষণে আপনি ইহা 
|] মহর্ধি বিশ্বামিত্রকে এবং দশরথ-তনয় রাম- 
র্ (| চন্দ্রকে দর্শন করাইতে পারেন। 


মহীপতি জনক সচিবগণের মুখে তাদৃশ 
বিনয়-গর্ভ বাক্য শ্রবণ করিয়া! রাম ও লক্ষ 
ণের সমক্ষে বিশ্বামিত্রকে কহিলেন, ব্রহ্মন ! 
যাহা পুরুষানুক্রমে আমাদের গৃহে স্থরক্ষিত 
ও পুজিত হইতেছে, কোন রাজাই যাহা 
উত্থাপিত করিতে সমর্থ হন নাই, সেই শঙ্কর- 
শরাদন এই আনীত হইয়াছে। দেবদেৰ 
মহাদেব ব্যতিরেকে দেবরাজ, দেবগণ, যক্ষ- 
গ্রণ, উদ্নগগণ বা রাক্ষসগণ, কেহই ইহাতে 
জ্যারোপণ করিতে সমর্থ হন না। মনুষ্য- 
গণের মধ্যে কাহারও ঈদৃশ শক্তি নাই যে, 
এই শরাসনে জ্যারোপণ পুর্ববক আকর্ষণ 
করেন ব! শরসন্ধান করিতে পারেন। 
তপোধন'! অংপনকার আজ্ঞানুসারে 
আমি এই সেই দিব্য শরাসন আনাইয়াছি; 
এক্ষণে যদি অভিরুচি হয়, তাহা! হইলে রাঁজ- 
কুমার রাম ও লক্ষণকে ইহ! দেখাইতে 
পারেন। 
ধর্্মাত্মা মহর্ষি বিশ্বমিতর বিদেহাধিপতি 
জনকের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া প্রন্ন্ট 
হৃদয়ে কহিলেন, রাম! এই দিব্য শরামন 
গ্রহণ কর; মহাবাহো ! তুমি ইহা উত্তোলন 
ও জ্যাযোজন! পূর্বক আকর্ষণ করিতে যত্বু 
বান হও। 
দ্শরথ-তনয় রাম,মহ্র্ষি বিশ্বামিত্রের তাদুশ |. 
অনুজ্ঞা-বাক্য শ্রবণ করিয়া মণ্ুষ! উদ্ঘাটন |. 
পূর্বক শঙ্কর-শরাসনে দৃষ্টিপাত করিয়া কহি- 
লেন, মহর্ষে! যদি আজ্ঞা করেন, এই দিব্য |. 
শরাসন হস্ত দ্বারা স্পর্শ করি; আমি ইহার |. 


উত্তোলন বিষয়ে, 'জ্যাযোজনা বিষয়ে ও 





. বালকাগড। 





জ্যাকর্ষণ বিষয়ে যত্ববাঁন হইব। রাজর্ষি ও মহর্ষি 
তথাস্ত বলিয়া তাহাতে মম্মতি প্রদান করিলে, 
রাম সমুদায় সদদ্যগণের সমক্ষে অবলীলাঁ- 
ক্রমে এক হস্ত দ্বারা সেই শরাসন উত্তোলন 
করিলেন; পরে তিনি অনতি-প্রযত্ব-সহকারে 
আনত করিয়! হাঁস্য করিতে করিতে তাহাতে 
জ্যারোপণ করিলেন । 

মহাঁবল মহাবীর্ধ্য রাম এইরূপে শরাসনে 
জ্যারোপণ করিয়া ঈদৃশ বলপুর্ববক আঁকর্ষণ 
করিলেন যে, ঘোরতর ভীষণ শব্ঈ সহকারে 
তাহার মধ্যদেশ ভগ্ন হইয়া গেল। মহীধর 
বিদীর্ণ হইলে যেরূপ শব্দ হয়, শৈল-শিখরে 
বজ্ত নিপতিত হইলে যেরূপ নির্ধোষ হয়, 
সেইরূপ মহানিনাদে চতুর্দিক অনুনাদিত 
হইল। সেই হর-শরাঞঈ্ন-ভর্গ কালে বন্ব- 
মতী কম্পিতা হইতে লাগিলেন। মিখিলাঁধি- 
পতি জনক, মহর্ষি বিশ্বামিত্রঃ রাঁম ও লক্ষণ 
| ব্যতিরেকে তত্রত্য আর আর সকলেই সেই 
মহাশব্দে মোহাতিভূত হুইয়। ভূতলে নিপ- 
তিত হইল. 

অনন্তর কিয়ত্ক্ষণ পরে সকলে আশ্বস্ত 
ও প্রক্কতিশ্থ হইলে রাজর্ষি জনক বিশ্বয়াবিউ 
হদয়ে কৃতাঞ্জলিপুটে বিশ্বামিত্রকে কহিলেন, 
তগ্রবন! দশরথ-তনয় রামের কতদুর বীর্ষ্য, 
কতদুর লামর্ঘ্য, তাহা আমি প্রত্যক্ষ করি- 
লাম। ইহার অদ্ভুত কার্য ও অদ্ভুত শক্তি 
অদ্য আমি দর্শন করিয়াছি। আমার প্রিয়- 

তম! ছুহিতা৷ সীতা এই দাশরথির প্থী হইয়া 


 জনক-বংশের কীর্ডিকলাপ বিস্তার করিবে । | 


রা রাম বর্ষ ঘারা আমার প্রতিজ্ঞা সফল ; 


করিয়াছেন; আমার জীবন অপেক্ষা প্রিয়তমা 
কন্যা সীতাকে এই রামের হস্তেই সমর্পণ 
করিব। মহ্র্ষে! এক্ষণে আপনি অনুমতি 
করুন, দূতগণ আমার, আজ্ঞানুসারে বেগ- 
বান অশ্থে আরোহণ পূর্ববক যত শীত্র পারে 
অযোধ্যায় গমন করুক । 

দৃতগণ রাজা দশরথের নিকট উপস্থিত 
হইয়া! কুশল ও অনাময়-প্রশ্ন জিজ্ঞাসা পূর্বক 
বিনয় সহকারে নিবেদন করিবে যে, আপ- 
নাকে ত্বরায় মিথিলা-গমন করিতে হইবে। 
আপনকার পুত্র মহাঁবীধধ্য রাম, বাহুবলে শঙ্বর- 
শরান ভঙ্গ কবাতে আমার প্রতিজ্ঞা অনু- 
সারে আমি তাহাকে সীতা-নান্ধী কন্য। প্রদান 
করিব। দূতগণ এই বিষয় মহারাজ দশরখের 
নিকট নিবেদন করিয়া, কহিবে যে, মহর্ষি 
বিশ্বামিত্র কর্তৃক রক্ষিত রাম ও লক্ষ্মণ এই 
স্থানেই আছেন ; দূতগণ রাজাকে এই সকল 
বাক্যে পরিতুষ্ট করিয়! অতিশীঘ্র এখানে 
আনয়ন করিতে যত্ববান হউক। 

ভগবান কৌশিক তাদৃশ প্রস্তাবে সম্মত 
হইলে মিথিলাধিপতি জনক, তবরাস্থিত হইয়া 
সমুদ্বায় বৃতাস্ত নিবেদন পূর্বক মহারাজ 
দশরথকে আনয়ন করিবার নিমিত্ত উপস্থিত | 
দূতগণকে অযোধ্যায় প্রেরণ করিলেন । 


স্পা 


সগ্ততিতম সর্গ। 
| জনকদূত-বাক্য। ' 
_ দুতগণ মিথিলাধিগতি জনকের ধের চি 
ক্রমে ' জতগামী নে আছোহণ 1. 





৯৫৮ 


গযোধ্যাতিমুখে গমন করিতে লাগিল | পরে 
তিন রাব্রি অতীত হুইলে তাহারা স্থুরম্য 
আযোধ্যা-পুরীতে প্রবিষ্ট হইল। দ্বারপাঁলগণ 
মহীপতি দশরথের নিকট মিবেদনন করিল যে, 
“মহারাজ ! যিথিলাধিপতি জমকের নিকট 
হইতে কয়েক জন দূত আসিয়াছে; যদি আজ্ঞ। 
করেন, তাহাদিগকে আনয়ন করি ।” অনস্তর 
দৃতগণ প্রবেশানুমতি প্রাপ্ত হইয়া রাজভবনে 
প্রবেশ পূর্বক দেখিল, দেব-সদৃশ-তেজঃ-সম্পন্ন 
মহাত্মা ধর্মশীল দশরখ, বশিষ্ঠ প্রভৃতি হুর- 
কল্প পুরোহিতগণে, সচিবগণে ও মন্ত্রিগণে 
পরিবৃত হইয়! প্রজা শাসন করিতেছেন। 
আঙ্গিরস বৃহস্পতি প্রসৃতি দেবর্ধিগণ দেব- 


রাজকে যাদৃশ সছুপদেশ প্রদান করেন, সেই- 


দ্প বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ লোক-পালন- 
নিরত লোকপাল-সদৃশ এই ভূপালকে সমু- 
দায় বিষয়েই সছুপদেশ দিতেছেন। 

দুতগণ মহারাজ দশরথকে দর্শন করিবা- 
মাত্র প্রণাম করিয়! কৃতাগ্রলিপুটে প্রিয় সংবাদ 
নিবেদন পূর্বক মধুর বচনে কহিতে লাগিল, 
মহীপতে ! বিদেহাধিপতি মহারাজ জনক 
| আপনকার, আপনকার পুরোছিতগণের অনা- 
| ময় ও কুশল জিজ্ঞান! করিতেছেন, তিনি 
আপনকার সর্বাঙ্সীন. কুশল ও 'অনাঘয় 
জিজ্ঞাসা করিয়! মহর্ষি বিশ্বামিত্রের সহিত 
একত্র হইয়া নিবেদন করিতেছেন যে, আমার 
কন্যা মীত। বীর্য্য-শুক্কা, ইহা আপনকার 
অবিদিত নাই ;--আঁমি পণ: করিয়াছিলাম 


যে যে ধ্যক্তি শঙ্কর-শরামনে জ্যারোপণ 


ঘা অনোক-াহান্য বীর, এন কমতে 


পারিবে, আমি তাহাকেই কন্য। দান করিব ; 
এতৎ-দমুদায়ই আপনি অবগত আছেন। 
পূর্ব্বে হীনবীরধ্য রাজগণ আঁমার সেই কন্যা" 
রত্ব লাভ করিবার নিমিত শঙ্কর-শরাজনে 
জ্যারোপণে অসমর্থ হইয়! ক্রোধভরে সকলে 
মিলিয়া যেরূপে আমার পুরী অবরোধ করিয়! 
পরিশেষে পরাজিত হইয়া! পলায়ন করি- 
য়াছেন, তৎসমুদায়ও আপনকার অপরিজ্ঞাঁত 
নাই। এক্ষণে আপনকাঁর অঙ্গজ রামচন্দ্র 
এই মিথিললাতে আগমন পূর্বক বিশ্বামিত্রের 
আদেশ ক্রমে বীরত্ব ও বাহুবল প্রদর্শন পূর্ববক 
আমার প্রতিজ্ঞ! পূর্ণ করিয়া! আমার কন্যাকে 
জয় করিয়াছেন। মহারাজ ! আপনকার পুত্র 
মহাত্মা রাম, বছুজন-সমক্ষে বলপুর্ব্বক সেই 
দিব্য শঙ্কর-শরামন নিত করিয়] তাহার মধ্য- 
স্থল ভগ্ন করিয়াছেন। এক্ষণে আপনকায 
পুত্রকে আমার সেই বীর্ধ্-শুক্কা কনা। 
প্রধান করিতে হইবে। অধুনা! আমি পূর্বব- 
কৃত প্রতিজ্ঞা উত্তীর্ণ হইতে বাদনা বরি' 
তেছি; আপনি এ ৮০ পা প্রধান 
করুন। . | 
মহীপতে | আপনকাঁর টর্জ বারি | 
আমার যে প্রণন্প আছে, এক্ষণে আপনি তাহা | |. 
পরিবর্ধিত করন; আমার অভিলাম এইযে | 
রাম.ও লক্ষ ছুই ভ্রাতাকে আমার :ছুইটি 
ধ্যায়গণের 'লহিত, বন্ধুবাদ্ধবগণের 'লহিত) | 
দৈশ্য-সামন্তের সহিত ও অন্তুরবগেষ সন্িত | 


 শুভাগয়ন করেন, ইহাই আমার প্রার্থনা। || 








মহারাজ ! বিদেহাধিপতি জনক, মহর্ষি 
বিশ্বামিত্রের অণুজ্ঞানুসারে শতানন্দের মতা 
মুবর্তী হইয়া আপনকার নিকট এইরূপ 
রা করিয়াছেন। 
 মহীপতি দশরথ, দূতমুখে ঈদৃশ পি 
সংবাদ শ্রবণ করিয়া যাঁর পর নাই আনন্দিত 
হইলেন। পরে তিনি বশিষ্ঠ প্রভৃতি সমুদায় 
,পুরোছিত ও অমাত্যগণকে কহিলেন, ভগ- 
বান কৌশিক কর্তৃক স্থরক্ষিত কৌশল্যা-নন্দন 
রাম, ভ্রাতা লক্ষ্মণের সহিত এক্ষণে মিথিলা- 
নগরীতে গমন পূর্ববক অবস্থান করিতেছে ; 
মহাযশা রাজধি জনক, রামের বীরত্ব ও বাছু- 
বল প্রত্যক্ষ করিয়! তাহাকে সীতানান্থী কন্যা 
প্রদান করিতে ইচ্ছা করিয়াছেন; যদি আপ- 
নার! সম্মতি প্রদান করেন, তাহা হইলে 
রাজর্ধি জনকের সহিত বৈবাহিক সম্বন্ধ সম্বন্ধ 
করি; দি আপনাদের মত হয়, তাহা! 
হইলে চলুন অবিলম্ে মিথিল! নগরীতে গমন 
করা যাঁউক। * 
1 -'ষশিষ্ঠ প্রভৃতি পুরোহিতগণ ও মচিবগণ 
৷ পরম-পরিতূক ্দয়ে তাহার অনুমোদন করি- 
লেন, এবং সন্তোষ প্রকাশ পূর্বক কহিলেন, 
যছারাজ 1 আময়া সফলেই এই বিষাহ 
নির্বাহ নিষিত্ব জনকপুরীতে গমন করিব। 
অনস্তক্ক বিদেহ'রাজের দুতগণ বহুবিধ 
ভোগ্য বন্ধ দ্বারা উত্তম পুজিত'ও ছুসতকৃত 
হইয়। সেই রাত্রি দেই অযোধ্যা নগরীতে 
অভিযাহিত করিম । 


একদপ্ততিতম সর্ঘ। 





দশরথ-জনক-সম্াগয। ৃ 

অনন্তর রজনী প্রতাতা হইলে শ্রীমান 
মহীপতি দশরথ, উপাধ্যায়গণের সহিত সম- 
বেত হইয়! হুমন্ত্রকে কহিলেন, অদ্য সমুদায় 
ধনাধ্যক্ষগণ বহুবিধ বহুমূল্য রদ্ধ ও ধনরাশি 
দ্বারা শকট সমুদায় পূরণ পূর্ববক মমতিব্যাহারে 
লইয়া অগ্রে যাত্রা করুন; চতুরঙ্গ সেনা 
গণকেও ত্বরায় মিথিলাভিমুখে যাত্রা করিবার 

নিমিত্ত হুসজ্জিত হইতে আদেশ কর) আমি |. 

যে সময়ে আজ্ঞ। করিব, ততক্ষণাঁৎ যেন রথে 


অশ্ব যোজনা করা হয়, শিষিকা হুর 


প্রস্তুত করিতে বল। 

বশিষ্ঠ, বামদেব, জাবালি, কাশ্যুপ, ভৃগু, 
দীর্ঘায়ু মার্কগ্ডেয় ও মহর্ধি-কাত্যায়ন, ইহারা 
রথারোহণ পূর্বক আমার অগ্রে অগ্রে গমন 
করিবেন; যাহাতে কাল বিলম্ব ন! হয়, তাহা 
কর; যাত্রা করিবার নিমিত্ত দুতগণ আমাকে 
অতিশয় ত্বরান্বিত করিতেছে। 

অযোধ্যাধিপতি দশরথ এইরূপ আজ্ঞা 
করিলে চতুরঙ্গিনী সেন! হুসজ্জিত হইল। 
রাঁজা খধিগণের সহিত সমবেত হইয়া অগ্রে 
অগ্রে চলিলেন, সেনাগপ সমুজ্বল পরিচছ 
ধারণ পুর্ববক হুসজ্জিত ও শ্রেণীবদ্ধ হইয়! 
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল । এই- 
রূপেচারি দিবারাত্র পথি-গমনের পর ভাহারা 
বিদেহ দেশে উপস্থিত হইলেন, এবং রাজর্ষি 
জনক কর্তৃক পরিগালিত হরম্য যিথিল্গ পুরী 
দর্শন করিলেন 





1১৬০. 


্রীমান রাজর্ধি জনক প্রিয়-হুহৃদ মহারাজ 
দশরথের আঁগমন-বার্তা শ্রবণ করিয়া শতা- 
নন্দের সহিত প্রত্যুগমন পূর্বক যথাবিহিত 
পুজা করিলেন। ততকাঁলে বৃদ্ধ রাজ! দশ- 
রথের সন্দর্শনে মিথিলাধিপতির আনন্দের 
পরিমীম! থাকিল ন!। 

মিথিলাধিপতি জনক,শতানন্দের সহিত 
সমবেত হইয়া পরমগ্রীত হৃদয়ে কছিলেন, 
মহারাজ! আপনি তকুশলে ও নির্ধ্িগ্ে আগ- 
মন করিয়াছেন! আপনি যে আমার পুরীতে 


| 1 পদার্পণ ' করিলেন, ইহাঁও আমার পরম- 


সৌভাগ্য । এক্ষণে আপনি “সৌভাগ্য ক্রমে 
হৃদয়নন্দন নন্দনের বাঁছবল-জনিত প্রীতি,অনু- 
| | ভব করিবেন। এই মহাঁতেজ। তগবান বশিষ্ঠ 
| আগমন করিয়াছেন, মাকতেয় প্রভৃতি মহ্রধি- 


|| গণও আমিয়াছেন,ইহ। মপেক্ষা আমার আর 


1 সৌভাগ্য কি? সদ্‌গুণ-সমূহে বিখ্যাত মহাঁবল 
মহাবীর্য্য রঘ্ুবংশীয়দিগ্ের সহিত সম্বন্ধ বন্ধন 
1 হওয়াতে ৌভাগ্যবলে আমার সমুদায় বিশ্ব- 
| বিপত্তিবিদুরিত হইল,কুলগৌরবও বৃদ্ধি ছইল। 

_ রাজর্ষে! আপনকার সহিত বৈবাহিক 
সন্থদ্ধ হওয়াতে অদ্য আমি বদ্ধু-বাদ্ধবগণের 
| ষহিত পৰি. হইলাম; আমার জন্ম, সার্থক 
হইল; অদ্য আমি-.সমুদায় ব্তানুষঠানের 
ফল প্রাপ্ত হইলাম। মহারাজ! এই ষসস্ত 
মহীমহনীয় মহর্ষিগণ মদীয় ভবনে আগমন 
করাতে আমি সবিশেষ পবিত্র ও আপ্যায়িত 
হইয়াছি।, মহারাজ! বল্য প্রাতঃকালেই 
বঞজাক্বানের ময় পবিজ বৈবাহিক মাঙ্গ 
0৮৮ 


অযোধ্যাধিপতি দশরথ, মিথিলাধিপতি |: 
জনকের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া ধষিগ্রণ- |. 
সমক্ষেই কহিলেন, রাঁজর্ষে! প্রসিদ্ধি আছে 
যে, ধাহারা প্রতিগ্রহীতা, তীহাদিগকে সম্প্রু- 
দাতার মতান্ুসারেই কার্য করিতে হয়; 
ঈদৃশ অবস্থায় আপনি যখন যাহা! বলিবেন, 
আমরা তখনই তাহা সম্পাদন করিতে প্রস্তুত 
আছি। রাঁজর্ধি জনক প্রিয়বাদী মহারাঁজ দশ- 
রথের ম্থমধুর অনুরূপ বাক্য শ্রবণ করিয়া 
যার পর নাই বিম্ময়াভিভূত হইলেন। 

অনস্তর মুনিগণ পরস্পর সমাঁগমে পরম- 
আনন্দিত হইয়! সেই স্থানে সেই রাত্রি বাস 
করিলেন। ইহারা সকলেই 'পরম্পর পর- 
ম্পরের প্রভাব অবগত ছিলেন; সকলেই 
প্রাতংন্মরণীয়; সকলেরই নাম কীর্তনে পুণ্য- 
পুগ্ত সঞ্চয় হয়। ইহার! পরম্পর পরস্পরের 
পুজা ও সম্মান বর্ধন পূর্বক মনোহর কথোপ- 
কথনে পরমানন্দে সময় 9, হতনা 
লেন। 
'মহীপাল দশরখ, হরি বিশ্বকে বর্ন | 


করিয়াই প্রহ$ হাদয়ে লাষীঙ্গে 'প্রশিপাত ||. 


পূর্ববক কৃতাঞ্জলিপুটে কহিলেন, তপোধম ! 
আপনকার আশ্রয়ে আমি পবিত্র ও সম্মানিত 
হইলাম। মহর্ষি বিশ্বামিত্রও প্রীত হইয়া 
কহিলেন, রাজেন্দ্র ! আপনি স্বকত পুণ্য কর্ধ 
দ্বারা এবং আপনকার মহাপ্রছার আত্মজ 
রাম দ্বারাই পবিত্র, দেবগণেরও সম্মানিত 
এবং সকলের ্লাখ্য হইয়াছেন। রাজন! 
আমি আঁপনকার পুত্রেহরফে লইয়া! গিয়া- 
ছিলাম; এই সেই আপনক্ধার পুত্র রাঁম, এই 











বালকাণড। 


১৬১ 





সেই আপনকার পুত্র লক্ষ্মণ কুশলে অক্ষত 
শরীরে প্রত্যাগত হইয়াছেন। | 
মহর্ষি বিশ্বামিত্র ঈদৃশ বাঁক্য কহিলে 
মহীপতির আনন্দের পরিসীম! রহিল না। 
তিনি রাম ও লঙ্ষমণকে আলিঙ্গন পূর্বক 
মস্তকে আত্্রাণ করিয়া প্রন্থ্ট হৃদয়ে পরম- 
হথখে সেই স্থানে অবস্থান করিলেন। ধর্ম 
পরায়ণ রাজর্ষি জনকও ধর্্মানুসারে যজ্জো- 
চিত সমুদায় কার্য্য সমাধান করিয়া সেই 
স্থানে পরমন্থথে সেই রাত্রি বাস করিলেন। 


দিসগ্ঁতিতম সর্গ। 


রুকুল-কীর্তন। , 

অনন্তর রজনী প্রভীতা হইলে রাজর্ষি 
জনক প্রাতঃকৃত্য সমাধান করিয়! পুরোহিত 
শতানন্দকে মধুর বচনে কহিলেন, আমার 
কনিষ্ঠ ভাতা কুশধ্বজ বী্ধ্যবান ও শ্তরীমাঁন ; 
তিনি এক্ষণে আমার আজ্ঞানুসঁরে ইক্ষৃমতী- 
নদীনতীরস্থিত স্ধাধবল-সৌধসমূহ-হ্ৃশৌতিত 
দেবলোক:সদৃশ-শোতা-সম্পন্ন পুষ্পক-সদৃশ- 
মনোহর .সাহ্কাশ্য নগরে বাল করিতেছেন। 
তাহার সম্মান রক্ষা করা আমার সর্বতোভাবে 
কর্তব্য । আমি এক্ষণে তাহাকে দর্শন করিতে 
বাসন করি ) সেই মহাগত্ব মহাবল রাজা, 





আমার সহিত এই উপস্থিত-মহোঁৎসব-দর্শন- 
সখ অনুভ্ভব করিবেন। 
: স্বাজর্ধি জনক,শতানদ্দের নিকট এইরূপ 
ধাক্য বলিবামার রঙতকগুলি আজাবাহক 
পুরুষ তৎক্ষণাৎ সম্দীপধর্তী হইল; রানর্ধি 


জনকও ভ্রাত। কুশধ্বজকে আনয়ন করিবার 


নিমিত আদেশ করিলেন। দেবরাজ ইন্রেয় | | 


আজ্ঞানুসারে দেবগণ যেরূপ উ কে 
আনয়ন করিতে যান, জেইরূ্প শীন্তেগাঁধী দৃত- 1 
গণ রাজর্ির আজ্ঞানুসারে রাজ! -কুশধ্বজকে | 


স্মানয়ন করিবার নিমিত,সাঙ্কাশ্য নগরে গন | | 
করিল। দূতগণসাস্কাশ্টাধিপতির নিকট উপ- | | 


স্থিত হইয়া হর-শরাসন-ভঙ্গ, মহারাজ দশ. 
রথের মিথিলায় আগমন, বিবাহের আয়োজন 


প্রভৃতি সমুদায় বৃত্তান্ত নিবেদন পূর্ব্বক রাজর্ধি 


জনকের অভিপ্রায় প্রকাশ করিল। | 
নরপতি বুষ্শধ্বজ, ভ্রাতার আজ্ঞানুসারে 


, তৎক্ষণাৎ সাঙ্কাশ্যঠ নগর হইতে যাত্র! করি- 


লেন, এবং মিথিলায় উপস্থিত হইয়া! ভ্রাতৃ- 
বসল রাজর্ষি জনকের'জমীপবর্তাী হইলেন। 
পরে তিনি তীাহাঁকে ও শতানন্দকে প্রণাম : 


করিয়া তাহাদের অনুমতি ক্রমে রাজযোগ্য | 


আসনে উপবেশন করিলেন । | 
অনস্তর রাজর্ধি জনক ও কুশধ্বজ উভয়ে রি 
উপবিষ্ট হইয়া স্থাদাম-নামক প্রধান অমাত্যকে | 
আহ্বান পূর্বক কহিলেন, যন্ত্রিবর | তুমি শীত 
মহারাজ দশরথের শিবিয়ে গমন পূর্বক 
অমাত্যঃপুরোহিত ও পুত্রগ্ণণের সহিত ইচ্ছা 
কুল-ভূষণ তৃপতি দশরথূকে আনয়ন ধর। 
শুদামা অযোধ্যাধিপতির শিবিরে প্রেশ 
পূর্বক প্রণা করিয়া কছিলেন, মহারাজ 
অযোধ্যাধিপতে! মিধিলাধিপত্বি'রাঁজ! জনক, 
উপাধ্যায়গণের হিত ও বছচুবান্ধবগণের 
মহিত আপনাকে টি ইচ্ছা! করিতে, 
ছেন। হা 11 





১৬২ 


মহীপাল দশরথ, প্রধান সচিব স্ুদ্ধামার 
তাদৃশ বাক্য শ্রবণ করিবামাত্র অমাত্য, পুরো- 
হিত ও বন্ধুবান্ধবগণের সহিত একত্র হুইয়। 
মিথিলাধিপতির নিকট গমন করিলেন। পরে 
তিনি করতল দ্বারা জনকের করতল স্পর্শ 
পূর্বক উদার বাক্যে কহিলেন, রাজর্ধে ! 
মহর্ষি ভগবান বশিষ্ঠ ইক্ষাকু-বংশের' কুল- 
গুরু; এবং ধর্দ্য কর্ম উপস্থিত হইলে ইনিই 
সমুদায় বক্তৃতা! করিয়! থাকেন, ইহা আপন- 
কার অবিদিত নাই; এক্ষণে বিশ্বামিত্র প্রভৃতি 
সমবেত মহর্ষিগণ অনুমতি করুন, এই কুল- 
গুরু বশিষ্ঠই আমাদের বংশাঁকলী ধর্ম কর্ম ও 
ক্রম সমুদয় বর্ণন করিবেন । 

অযোধ্যাধিপতি দশরথ এই কথা বলিয়া 
বিরত হইলে ভগবান মহর্ষি বশিষ্ঠ উথ্থিত 
হইয়া! রাজর্ষি জমকের নিকট, পুরোহিত- 
গণের নিকট ও সদস্যগণের নিকট ধর্্মানুগত 
বচনে বলিতে আর্ত করিলেন। 

সৃষ্টির প্রারস্তে অব্যক্ত হইতে শাশ্বত 
অব্যয় ব্রহ্মা! উৎপন্ন হুইয়াছিলেন। ব্রক্মার 
পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্থাপের 
পুত্র সূর্ধয, সূর্যের পুত্র বৈবস্বত মনু ;-_এই 
মনুই প্রথম গ্রজাপতি হইয়াছিলেন॥ মন্ধুর 
পুত্র ইচ্ষাকু; ইনি, অযোধ্যাপুরীতে প্রথম 
রাজ্য স্থাপন করেন। ইক্ষাকুর পুন্তর (কুক্ষি, 
কুক্ষির পুত্র) বিকুক্ষি বিকুক্ষির পুত্র মহা 
তেজ। বাণ) মহারাজ বাণের পুত্র প্রতাপ- 
শালী অব্রপ্য, অনরণ্যের পুত্র পৃথুং পৃথুর 
| পুত ত্রিশ, ত্রিশঙ্কুর পুত্র মহাযশ! ুদ্ুমার, 
॥ : ধুদ্ধুমার-তনয় মহাবল যুবনাশ্ব, যুবনাশ্ব-তুনয় 








রামায়ণ। 





মহীপতি মাদ্ধাতা, মান্ধাতার পুত্র মহাতেজ। 
সন্ধি, স্থৃঘন্ধির পুত্র প্রুবসন্ধি ও প্রসেনজিৎ; 
ফ্রবসন্ধির তনয় যশম্বী ভরত, ভরতের পুত্র 
মহাঁতেজ। অসিত। 

হৈহয় তালজঙ্ঘ শশবিন্দু প্রভৃতি মহাঁ- 
বল মহাবীর রাঁজগণ মিলিত হইয়া এই রাজা 
অপিতের সহিত সংগ্রাম করিতে আঁরস্ত করি- 
লেন। বহুদিন যুদ্ধের পর রাজা অমিত 
পরাজিত ও নির্বাসিত হইলেন; তিনি রাজ্য- 
ভ্রষ্ট ও হীনবল হইয়া পরম-প্রণয়িনী ছুই 
মহিষীর সহিত হিমালয় পর্বতে অবস্থান 
করিতে লাগিলেন। এই স্থানেই তাহার পর- 
লোক-প্রাপ্তি হইল। আঁমরা গুনিয়াছি, 
অসিতের এ ছুই ভার্ধ্যাই অন্তঃসত্ত্বা ছিলেন; 
তন্মধ্যে এক ভার্ধ্যা সপতীর গর্ভ নাশের 
নিমিত্ত খাদ্য দ্রব্যের সহিত মিশ্রিত করিয়! 
গর অর্থাৎ বিষ প্রদান করিয়াছিলেন। 

ভূগুনন্দন মহর্ষি চ্যবন,এ হিমালয় পর্বতে 
অবস্থান পূর্বক তপস্যা করিতেন। অসিত- 
মহিধী মহাভাগা কালিন্দী, মহর্ষি চ্যবনের 
নিকট উপস্থিত হইয়। প্রণাম পূর্বক মহাবল- 
পুত্র-প্রার্থনায় তাহার উপাসন! করিতে লাগি- 
লেন; মহাতপা! ভার্গব, কালিন্দীফে শত্র- 
সংহার-সমর্থ-পুত্রাভিলাধিণী দেখিয়া কহি- 
লেন, মহাভাগে ! তোমার গর্ভে মহা- 
বল মহাবীরধ্য মহাতেজা পুত্র উৎপন্ন হই- 
যাছে; অনতিদীর্ঘ-কাঁল মধ্যেই গর অর্থাৎ 
বিষের সহিত সেই পুত্র জন্ম পরিগ্রহ 
করিবে; কমললোচনে ! ৮৫ আর শোক 
করিও না। 





বালকাও্ড। 








১৬৩] 


৬ 





রাজমহিষী পতিত্রতা কালিন্দী,এই বাক্য 
শ্রবণ পূর্ববক মহর্ষিকে প্রণাম করিয়া! যথা- 
স্থানে গমন করিলেন; তিনি পতি-বিরহিতা 
হইয়াও কিছু দিন পরে একটি মহাপ্রভাব 
পুত্র প্রসব করিয়াছিলেন। তাহার সপত্বী 
গর্ভনাশের নিমিত্ত তাহাকে যে গর প্রদান 
করিয়াছিলেন, বালক দেই গরের সহিত জন্ম 
পরিগ্রহ করাতে সগর নামে বিখ্যাত হই- 
লেন। 
সগরের পুত্র অসমঞ্জা ; অসমঞ্জার পুত্র 
ংশুমান; অংশুমানের পুত্র দিলীপ; দিলী- 
পের পুত্র ভগীরথ ; ভগীরথের পুত্র ককুৎস্থ ) 
ককুতস্ছের পুত্র রঘু; রঘুর পুত্র তেজন্বী প্রবৃদ্ধ। 


এই প্রবন্ধ বশিষ্ঠের শাপে রলাক্ষ-ভাবাপন্ন | 


হুইয়াছিলেন; প্রবদ্ধের অপর নাম কল্মাষ- 
পাদ। কল্মাষপাদের পুত্র শঙ্গণ; শঙ্ঘণের পুত্র 
দর্শন ) স্দর্শনের পুত্র অগ্নিবর্ণ; অগনিবর্ণের 


পুত্র শীত্রগ.; শীত্রগের পুত্র মরু ; মরুর পুত্র 


প্রশ্ুশ্রুক; প্রশুশ্রুকের পুত্র তুম্বরীষ ; অম্ব- 
রীষের পুত্র মহাঁবল নহুষ ; নহুষের পুত্র 
যযাতি; যথ্াতির পুত্র নাভাগ; নাভাগের পুত্র 
অজ ; অজের পুত্র দশরথ; দশরথের পুত্র এই 
রাম ও লক্ষমণ। এই সূর্য্যবংশীয় রাজগণ মনু 
অবধি বিশুদ্ধ, অসীম-তেজঃ-সম্পন্ন, উদার- 
চরিত, মহাসত্ত্ ও ক্ত্রধন্্র-পরায়ণ। এই বংশে 
ককুৎন্থ, ইচ্ষাকু, সগর, রঘু, এই চারি প্রবর- 
পুরুষ জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। মহাসাগর- 
সদৃশ এই মহাবংশে স্বশীল এই রাম ও লাগমমণ 
জন্ম পরিগ্রহ করিয়াছেন । আমি এই রাম ও 


লক্ষণের নিমিত্ত আপনকার দুইটা কন্যা, 


প্রার্থনা করিতেছি ; আপনফার এই: সমৃশী 
কন্য। এই অনুরূপ পাত্রে সমর্পণ করুন| 
মহর্ষি বশিষ্ঠ এই কুথা বলিয়৷ বিরত 
হইলে রাজর্ধি জনক কৃতাঞ্জলিপুটে কহিলেন, 
অযোধ্যাধিপতে ! আমারও বংশাঁবলী বর্ণন 
ক্রিতেছি,আপনার৷ শ্রবুণ করুন| কন্যাদান 
সময়ে নাম অনুসারে, চরিত অনুসারে, কর্ণ 
অনুসারে ও স্বভাব অনুমারে নমুদায় বংশ 
বর্ণন করা সৎকুল-সম্ভৃত জনগণের কর্তব্য। . 





তিদপ্তিতম সর্থ। 
জনকবংশ-বর্ণন। 

অনন্তর রাজর্ধি জনক, বচন-বিন্যাস-নিপুণ 
মহর্ষি বশিষ্ঠকে এবং নরপতি দশরথকে 
সম্ভাষণ পুর্ববক কহিলেন, মহর্ষে! মহারাজ ! 
সৎকুল-সন্ভূত আর্ধ্য ব্যক্তির কর্তব্য এই যে, 
রন্যাসম্প্রদান সময়ে আপনার বংশাবলী 
সমুদায় আনুপুর্ত্বিক যথাযথ বর্ণন করেন; 
অতএব আমার" বংশাবলী কীর্তন করিতেছি, 
আপনারা অবহিত হৃদয়ে শ্রবণ করুন| .... 

্বকৃর্ম দ্বারা ত্রিভৃবন-বিখ্যাত পরম- 
ধার্মিক মহাবল পরাক্রান্ত নিমি-নামক এক 
নরপতি ছিলেন) নিমির পুত্রের নাম মিথি, 
মিথি অনীম-তেজঃ-সম্পন্ন হইয়াছিলেন। এই 
মিথির নামানুসারে মিথিল! নগরী প্রসিদ্ধা | 
হইয়াছে। মিথির তনয়ের নাম জন্ক; জন্ক” 
তনগ্নের নাম উদ্দাবস্থ) উদ্দাবস্থুর রসে, 
রব বিখ্যাত নগিবরধন জনম পরি 








সা 


গ 


১৬৪ 





রামায়ণ। 





করেন); নন্দিবর্ঘনের পুত্র রাজ! স্থকেতু ; 
স্থকেতুর পুত্র মহাবল দেবরাত; দেবরাতের 
তনয় বৃহদ্রথ; বৃহদ্রথের তনয় মহাবীর্ধ্যশালী 
মহাবী্ধ্য ; মহাবীর্ষ্যের তনয় ধৃতিমান স্থধূতি 
স্ধৃতির তনয় পরম-ধার্নিক ধৃষ্টকেতু ; ধৃষ্ট- 
কেতুর তনয় হ্ত্যস্ব; হ্ধ্যস্বের তনয় প্রমি- 
দ্বক; প্রসিদ্ধকের তনয় ধর্ম্মাত্বা কীর্তিরথ ) 
কীর্তিরথের তনয় দেবমীট় ; দেবমীঢ়ের পুত্র 
বিবুধ; বিবুধের তনয় অন্ধক; অদ্ধকের তনয় 
কুতিরাত ; কৃতিরাতের তনয় কৃতিরোম] ; 
কৃতিরোমার তনয় ব্বর্ণরোম।) ন্বর্নরোমার 
তনয় মহাবল হ্ম্বরোম1; ধর্্মশীল অহাত্ব। 


হম্বরোমার ছুইটি পুত্র হইয়াছিল; তন্মধ্যে. 


জ্যেষ্ঠ আমি, ও কনিষ্ঠ এই কুশধ্বজ। 

পিতা কৌলিক' প্রথানুসারে আমাকে 
জ্যেষ্ঠতা-নিবন্ধন রাজ্যে এবং কুশধ্বজকে 
কনিষ্ঠতা-নিবন্ধন যৌবরাজ্যে অভিষিক্ত করিয়া 
বনগমন করেন; পরে তিনি বার্ধক্য অবস্থায় 
পাঞ্চভৌতিক কলেবর পরিত্যাগ পূর্ববক ন্বর্শ 
গ্মন করিয়াছিলেন। আমি দেবসদৃশ এই 
অনুজ ভ্রাতাকে আত্মশরীরের ন্যায় দেখিতে 
লাগিলাম । 

এইরূপে কিছুকাল অতীত হইলে নলাঙ্কাশ্ঠ 
নগরের অধিপতি মহাবল মহাবীর্য্য হধস্থা, 
এই মিথিলা নগরী অবরোধ করিলেন । তিনি 
দৃত দ্বার। আমাকে বলিয়া! পাঠা ইলেন, আগন- 
কার গৃহে যে দিব্য শঙ্কর-শরাসন আছে, 
আপনি প্রতিদিন যাহার পৃজা করিয়া থাকেন, 
তাঁছা আমাকে প্রদান করুন । আমি নরপতি 


| | জুধস্থার প্রস্তাবে অসম্মত হওয়াতে তিনি 








বলগর্ধের মত্ত হইয়া আমার সহিত সংগ্রাম 
আরম্ভ করিলেন; আমি মহীপতি স্বধস্বাকে 
যুদ্ধে পরাজিত ও নিহত করিয়া আমার এই 
প্রিয়তম কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজকে সাঙ্কাশ্য 
নগরে রাঁজপদে অভিষিক্ত করিলাম । আমার 
এই কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ, সত্যসন্ধ। আমরা 
ছুই ভ্রাতা একবাক্য হইয়! অঙ্গীকার করিতেছি, 
রাম ও লক্ষণ ছুই ভ্রাতাঁকে ীত। ও উর্মিলা 
নামে আমার ছুইটি কন্যা প্রদান করিব। 
রামের সহিত সীতার ও লক্ষমণের সহিত 
উর্ষ্িলার পরিণয়-কাধ্য সম্পাদন করিয়া 
দিব। দেবকন্যা-সদৃশী সীতা বীর্ধা-শুল্কা; রাম 
অনন্য-সামান্য বীরত্ব প্রদর্শন পূর্ববক বাহু- 
বলে সীতাকে উপার্জন করিয়াছেন; স্থৃতরাং 
তিনি সীতার পাঁণিগ্রইণ করিবেন । লক্ষমণের 
সছিত আমার দ্বিতীয়া কন্য। উর্শিলার 'পরি- 
গয় হুইবে। 

মহারাজ ! এক্ষণে আপনি রাম ও লক্ষ্ম- 
ণের কল্যাণার্থ গোদান প্রর্ভৃতি মাঙ্গলিক কর্ম 
ও আত্যুদয়িক শ্রাদ্ধের অনুষ্ঠান করুন) পরে 
যথাসময়ে শুভলগ্নে পরিণয়-কার্ধ্য 'সম্পাদিত 
হইবে। রাজন! অন্য সন্ধ্যাকাল পর্যন্ত 
মঘ। নক্ষত্র আছে; মঘ] নক্ষত্রে শ্রাদ্ধ করাই 
বিধেয়; রাত্রিতে পূর্ববন্তণী নক্ষত্র হইবে; 
এই ফন্তুণ নক্ষত্রে বিবাহ দেওয়াই প্রশস্ত । 
এক্ষণে আপনি রাম ও লক্ষমণের অভ্যুদয়ের 
নিমিত্ত ও ভাবী মঙ্গলের নিমিত্ত ব্রাহ্ষণ- 
গণকে ধেনু ভূমি হিরণ্য তিল যব প্রভৃতি 
প্রদান করিতে আরম্ভ করুন। . 


শপ 





৪ 





বালকাওড। 


১৬৫ 





চতুঃনগুতিতম সর্গ। 


গোদান। 


রাজর্ধি জনক এইরূপ বাক্য কহিলে 
ধীমান মহর্ষি বশিষ্ঠ ও বিশ্বামিত্র উভয়ে 
কহিলেন, আপনাদিগের ইক্ষাকু-বংশ ও 
জনক-বংশ উভয়ই মহোঁদধি-সদৃশ মহান) 
আমর! বিবেচনা করিতেছি, *আপনাঁদের 
উভয়ের অপতা-সন্বন্ধ কোঁন অংশেই বিস- 
দৃশ হইতেছে না; বিশেষত অপরূপ রূপ- 
গুণে রাম সীতার অনুরূপ, এবং লক্ষণ 
উর্দিলার অনুরূপ ভর্তা হইবেন। 

রাজন! ইহার মধ্যে আমাদের আর 
একটি মনোগত ভাব বক্তব্য আছে, শ্রবণ 
করুন। ধণ্মাত্বন ! আপনার এই ভ্রাতা মহা 
বীর কুশধ্বজ, আঁপন| হইতে ভিন্ন নহেন; 
শুনিয়াছি, ইহার নিরুপম-রূপবতী দুইটি 
কন্যা আছে; ভরত ও শক্রত্ম নামক আর 
ছুইটি রাজুকুমারের নিমিত্ত আমরা এ ছুইটি 
কন্য। প্রার্থনা করিতেছি ; যদি আপনাদের 
উভয়ের" অভিরুচি হয়, তাহা! হইলে এই 
ছুইটি কন্যাও প্রদান করুন। 

বিদ্বহাধিপতে ! 'মহারাঁঞজজ দশরথের 
চারিটি পুত্রই অসীম-তেজ£-সম্পন্ন অবিতথ- 
পরাক্রম মহাবীর ও লোকপাল-সদৃশ লোৌক- 
পালক। রাজর্ষে! আপনি. প্রভাব বিষয়ে 
রঘুবংশীয়দিগের সমকক্ষ; আমর! এই রঘু 
বংশীয় রাজকুমার-চতুষ্টয়ের, নিমিত আপনা- 
দের চারিটি কদ্যাই প্রীর্থনা করিতেছি; 


৪২ 


ঈদৃশ সম্বন্ধ আপনাদের উভয় ভ্রাতার যোগ্যই 
হইতেছে । বিবেচন! করিয়া দেখুন, প্রজা 
পতি মনু অবধি ইন্ষাকু-বংশীয় সমুদায় রাজাই 
সর্বত্র বিখ্যাত ও ধশ্্শীল। 

রাজর্ষি জনক,মহর্ধি বশিষ্ঠ ও বিশ্বামিত্রের 
তাঁদৃশ উদার বাক্য শ্রবণ করিয়া কৃতাঞ্জলি- 
পুটে কহিলেন, আপনার! উভয়ে আজ্ঞা 
করিতেছেন যে, ইক্ষাকু-কুল ও জনক-কুল, 
উভয়ই পরস্পর সৌসাদৃশ্য লাভ করিতেছে ; 
উভয় কুলের অপত্য-সন্বদ্ধ অনুরূপূই হই- 
য়াছে। ঈদৃশ বাক্য শ্রবণে এক্ষণে আমি 
বিবেচন! করিতেছি, আমার কুল ধন্য হইল, 
আমার কুলগৌরব বৃদ্ধি হইল। আপনারা 
যাহ! আজ্ঞা করিতেছেন, আমরা তাহাঁতেই 
সম্মত আছি; কুশধ্বজের দুইটি কন্যার মধ্যে 


একটি কন্যা ভরতকে ও একটি কন্যা শক্রুত্বকে | 


প্রদান করিব। আমি ইচ্ষাকু-বংশীয়দিগের 
সহিত পুনঃপুন সন্বদ্ধ-বন্ধন ও প্রীতিবর্ধন 
করিতে সম্পূর্ণ ইচ্ছা করি। 
আমি অভিলাষ করিতেছি, এক দিবসেই 
রাজকুমার-চতুউয় মন্ত্রপাঠ পূর্ব্বক যথাক্রমে 
চারিটি রাঁজকুমারীর পাণিগ্রহণ করেন। 
ব্হ্মন 7 কল্য উত্তরফল্তণী নক্ষত্র হইবে; 
হস্ত ও্ত্রীত্বের অধিষ্ঠ'তা। ভগ, এই নক্ষান্রের 
প্রজাপতি অর্থাৎ অধিষ্ঠাতৃ-দেবত1 ) পণ্ডিত- 
প্রণ এই নিমিতই বিবাহ বিষয়ে এই নক্ষত্র 
প্রশস্ত বলিয়৷ থাকেন। ্‌ 
* অন্তর মহর্ষি বশিষ্ঠ সেই প্রস্তাবেই সম্মত 
হুইলেন। পরে রাজর্ষি জনক পুনর্ববার উদ্থিত 
হইয়া কৃতাঞ্চলিপুটে কহিলেন; ব্রক্ষন। 





চুলি লী 








রামায়ণ। 





আমি এক্ষাণে ইক্ষাকু-বংশের সহিত বৈবা- 
হিক সম্বন্ধে বদ্ধ হয়া আপনাদিগের শিষ্য 
হুইলাম। অমাত্যগণ ও সৈন্যগণ সমেত 
আমাকে এক্ষণে আপনাদিগেরই অধীন বিবে- 
চন! করিবেন। অধুন! মহারাজ দশরথ আমার 
সমুদায় রাজ্যের প্রভূ এবং আপনারা সকলে 
আমার সমুদায় রাজ্য ও সর্ধ্বস্থবের অধীশ্বর। 
আপনারা যেরূপে প্রণয় স্থাপন করিতে ইচ্ছা 
করিতেছেন, তাহাই করুন। এই মিথিলা! 
পুরীতে মহারাজ দশরথের যেরূপ আধিপত্য, 
অযোধ্যাপুরীতেও আমার সেইরূপ অধিকার 
হইয়াছে; এস্থলে আপনাদের যাহা! চান 
হয়, তাহাই করুন। 

বিদেহাধিপতি জনক এইরূপ রি 
বাক্য কহিলে মহারাজ দশরথ প্রন্ৃ হৃদয়ে 
ঈষও হাস্য করিয়া কহিলেন, রাজর্ষে! আপনি 
আমার প্রিয় সন্বন্ধী স্লিপ্ধ-হৃদয় ও প্রণয়-ভাঁজন; 
আপনি যেরূপ কহিলেন, তাহাই সত্য; 
আপনি আমার যেরপ সর্বন্ের প্রভু, মেই- 
রূপ আমিও আপনকার সর্ববন্থের প্রভূ হই- 
লাম। বিশ্বীমিত্র প্রভৃতি এই মহর্ধিগণ আঁপন- 
কার ও আমার উভয়েরই ঈশ্বর ও গুরু। 
মহীপতে ! আপনি আমার সহিত সর্ধ্বতো- 
ভাবে প্রণয় স্থাপন করিলেন; এক্ষণে আপন- 
কার সহিত আমার আত্মপর বিচার নাই। 
অতঃপর আপনি যাহা বলিবেন, অবিচারিত 
চিত্তে তাহাই সম্পাদন করিব। আপনারা 


উতর ভ্রাপতাই, সর্বধলোক'পৃজিত ও অসীম-' 


4 গুধসম্পন্ন। আমার তাগ্যক্রমে আপনারা 
(1 উভয়েই আমার প্রিয়-স্ন্ধী হইবেন। এক্ষণে 


আপনাদের মঙ্গল হউক, আঁপনার! শেয়ো- 
ভাজন হউন) আমাকে এইক্ষণেই গোদান ও 
আভ্যুদনয়িক শ্রাদ্ধ গ্রসৃতি সম্পাদন করিতে 
হইবে) এজন্য আমি নিজ শিবিরে গমন 
করিতে ইচ্ছা! করি । আমর! অধুনা ধর্ম ও 
অর্থের অভ্যুদয় কামন| করিতেছি; এ সময় 


আমাদের কাহারও কালাতিপাত করা উচিত 


নহে; আপনার! অধুনা এ বিষয়ে অনুমতি 
প্রদান করুন্‌। 

মহীপতি দরশরথ, মিথিলাধিপতি রাজর্ষি 
জনকের সহিত এইরূপ সম্ভাষণ পূর্বক 
বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণকে অগ্রসর করিয়া 
নিজ শিবিরাভিমুখে যাত্র। করিলেন। তিনি 
শিবির মধ্যে প্রাবেশ পুর্ববক বৃদ্ধি-শ্রাদ্ধ সম্পা- 
দন করিয়া প্রত্যেক পুত্রের অভ্যুদয়-কামনায় 
পৃথক পৃথক গোদান করিতে প্রবৃত্ত হুই- 
লেন। তিনি এক এক পুত্রের মঙ্গলোদেশে 
ব্রাহ্মণগণকে শত সহস্র গ্রোদান করিলেন ; 
এতদৃব্যতীত তিনি চারি পুত্রের উদ্দেশে চারি 
লক্ষ দৃশ্য! পয়ন্থিনী সবৎসা ধেন্ু দ্ধান 
করিয়াছিলেন। 

মহীপতি দশরথ এইযূপে আভ্যুদয়িক 
শ্রাদ্ধ ও গোঁদাম প্রভৃতি মাঙ্গলিক কার্ধয 
সমাধানপূর্ববক পুত্র-্চতুষ্টয়ে পরিবৃত হইয়া 
লোকপাল-চতুউয়-পরিবৃত সাক্ষাৎ প্রক্ঞা- 
পতির ন্যায় শোভা পাইতে লাগিলেন। 











বালকাও। 


পঞ্চমপ্ততিতম সর্থ। 


সাপ 


দ্শরথ.ভনয়-পরিণয়। 


যে সময় অযোধ্যাধিপতি দশরথ গোঁদান- 
মঙ্গল সমাধান করিলেন, সেই সময় ভরত- 
মাতুল মহাবীর কেকয়রাজ-তনয় যুধাজিৎ 
সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন । রাজা 
দশরথ তাহাকে দেখিয়! কুশল জিজ্ঞাসা পূর্ববক 
আলিঙ্গন করিলেন ; যুধাজিৎও অযৌধ্যাধি- 
পতির পৃজা করিয়া কুশল ও অনাময় জিজ্ঞাস! 
পূর্বক পরিশেষে কহিলেন, মহারাজ ! কেক- 
যাধিপতি স্েহ পূর্বক আপনকার কুশল 
জিজ্ঞাসা করিয়াছেন এবং বলিয়া দিয়াছেন 
যে, 'াঁপনি যাহাদের কুশল কামন! করেন, 
সম্প্রতি তাহাদের সকলেরই অনাময় ও 
কূশল। 
রাজেন্দ্র! অধুনা মহীপতি কেকয়রাজ, 
আমার ভাগিনেয় ভরতকে দর্শন করিতে 
মানস করিয়াছেন; এই কারণে আমি প্রথমত 
(অযোধ্যায় গমন করিয়াছিলাম। সেখানে 
শর্ত হইলাম যে, পুত্রগণের পরিণয় উপ- 
| লক্ষে আপনারা সকলেই এই মিথিল! নগ- 
স্বীতে আগমন করিয়াছেন। আমি এক্ষণে 
৷ | সেই অত্যুদয়-দ্নি-কামনায় এই স্থানে উপ- 
৷ | স্থিত হইলায। 
মহারাজ দশরখ, সম্মানার্ প্রিয় অতিথি 
যুধাজিংকে উপস্থিত দেখিয়া ষথাবিহিত 
সৎকার ও পুজা করিলেন। পরে তিনি 








১৬৭ 


অবস্থান পূর্বক প্রাতঃকালে বশিষ্ঠ প্রভৃতি 
মহর্ষিগণকে অগ্রসর করিয়া মিথিলাপতির 
যজ্ঞবাটে উপস্থিত হইলের্ন। তিনি কৌতুক- 
মঙ্গলধারী পুব্রগণে পরিরত হইয়া বশিষ্ঠ 
প্রভৃতি মহ্্ধিগণকে পুরোবত্তী করিয়া বিদে- 
হাধিপতির নিকট গমন পূর্ববক ন্যায়ানুসারে 
কহিলেন, রাজন! আপনকার মঙ্গল হউক, 
আমরা বৈবাহিক কাধ্য-দমুদায় সম্পাদনের 
নিমিত্ত আঁপনকার সভায় উপস্থিত হইলাম 
আপনি এক্ষণে আমাদিগকে অন্তরঙ্গ রিবেচন! 
করিয়া অভ্যন্তন্নে প্রবেশ করাইতে মনোযোগী 
হউন। রাজন! অদ্য আমর! সকলে বন্ধু 
বান্ধবগণের সহিত আঁপনকার নিদেশবর্তী 
হইয়াছি। এক্ষণে আপনি আপনকার বংশের 
অনুরূপ বৈবাহিক কার্য্য-কলাপ যথাক্রমে 
নির্বাহ করুন। | 

বাক্য-বিশারদ মিথিলাধিপতি জনক, মহী- 
পতি দশরথের মুখে ঈদৃশ বাক্য শ্রাবণ করিয়া! 
কহিলেন, আমার প্রতীহারী কে আছে? 
আপনি কাহারই,বা আদেশ প্রতীক্ষা! করিতে- 
ছেন? অত্রত্য মকলেই আপনকার অধীন 
ও আল্ঞা-পালক; ইহা আপনকার নিজ- 
গৃহ-ন্বরূপ ; এখানে আপনকার বিচার কি? 
আপনি অনায়াসে স্বেচ্ছাক্রমে বিশর্-হৃদয়ে 
অভ্যন্তরে প্রবেশ করুন। অগ্নিশিখার ন্যায় 
দীপ্তিমতী আমাদের চারি কন্যা কৌতুক-]. 
মঙ্গল ধারণপূর্ববক বেদিযূলে উপস্থিত আছে। |. 
আমিও সজ্জীভৃত ও প্রস্তত হইয়া বেদী |. 
বিলম্ব করিতেছেন কেন ? যাহাতে নির্থিক্বে 





পুত্রগণের সহিত সেই রাত্রি মেই স্থানে 











৫)  াাাাাাাাাাাাাক্ছি 





১৬৮ 


রামায়ণ। 





এই বৈবাহিক কার্ধ্য সমাধান হয়, তাহা! 
করুন। 

অযোধ্যাধিপতি দশরথ, মিথিলাধিপতি 
জনকের ঈদৃশ উদার বাক্য শ্রবণ করিয়া পুত্র- 
গণকে ও বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণকে অভ্য- 
স্তরে প্রবেশ করাইলেন। ৭? 

অনস্তর রাঁজর্ধি জনক, মহর্ষি বশিন্ঠকে 
কহিলেন, ব্রহ্ধন ! আপনি গাহস্থ্য ধর্ম সমু 
দ্বায়ই অবগত আছেন; আঁপনি এই সমস্ত 
খধিগণের সহিত সমবেত হুইয়! লোকাভি- 
রাম রামের ও আর তিন ভ্রাতার বৈবাহিক 
ক্রিয়া-কলাঁপ সমাধান করুন ভগবাঁন মহধি 
বশিষ্ঠ,জনকবাক্যে সম্মত,হইয়া ্বর্জ বিশ্বা- 
মিত্র ও শতানন্দকে পুরোব্তী করিয়া বিবাহ- 
মগ্ুপ-মধ্যে যথাবিধানে বেদি-সংস্কার করিতে 
আরম্ত করিলেন। তিনি গন্ধ পুষ্পাদি দ্বারা 
বেদির সমুদায় অংশ হ্ুশৌভিত করিয়! অঙ্কুর- 
পুর্ণ বর্ণ-পালিকা' দ্বার! অস্কুরপূর্ণ শরাব দ্বারা 
হিরগরয় পূর্ণকুম্ত দ্বারা সধূপ ধূপপাত্র ছারা 
ক্রক্‌-্রব প্রভৃতি দ্বার! অর্ধ্য পাত্রাদি দ্বার! 
লাজপুর্ণ পাত্র দ্বারা হরিদ্রা-লেপনাদি-যুক্ত 
অক্ষত দ্বার! ও সম-পরিমাঁণ দর্ভ-সমুদায় দ্বারা 
বেদি আন্তীর্দ করিলেন। পরে তিনি যথা- 
বিধানে সেই বেদীমধ্যে বহি স্থাপন করিয়া 
মন্ত্রপাঠ পুর্বক হুতাঁশনে আহুতি প্রদান 
করিতে লাগিলেন। 

অনস্তর শুভ সময়ে শুভ লগ্নে বিদেহাধি- 
পতি জনক কহিলেন, পম্মপলাশ-লোচণ 
রামকে এই.পূর্বব বেদিতে আনয়ন কর। পরে 
তিনি সর্বাভরপ-ভূষিতা সীভাকে আনয়ন 





পুর্ববক অগ্নি-সমক্ষে রামের অভিমুখে স্থাপন 
করিয়া কৌশল্যা-নন্দন রাঁমকে সম্বোধন 
পূর্বক কহিলেন, রঘুনন্দন! আমার ছুহিতা 
এই সীতা তোমার সহধন্চারিণী হইল) 
তুমি পাণি দ্বারা ইহার পাণিগ্রহণ কর। এই 
পতিত্রতা মহাঁভাগ! সীতা চিরকাল ছায়ার 
ন্যায় তোমার অনুবর্ভিনী হইয়। থাঁকিবে। 

রাজর্ষিজনক এই কথা বলিয়! রামচন্দ্রের 
হস্তে মন্ত্রপূত জল প্রক্ষেপ করিলেন। চতু- 
দিকে দেবগণ ও খধিগণ সাধুবাদ প্রদান 
করিতে লাগিলেন; আকাশমগ্ুলে দেব- 
ছুন্দুভিধ্বনি ও অবিরল পুষ্পবৃষ্টি হইতে 
লাগিল । এইরূপে রা'জর্ধি জনক মন্ত্রপৃত জল 
প্রদান পূর্ববক সীতা নাস্গী কন্যা সম্প্রদান 
করিয়া পরম আনন্দিত হদয়ে সৌমিত্রিকে 
কহিলেন, বস লক্ষমণ ! এই দ্বিতীয় বেদীতে 
আগমন কর, এবং আমি এই উর্মিলার হস্ত 
অগ্রসর করিয়া দিতেছি, তুমি ধর্্মীনুসারে 
পাণি দ্বারা ইহার পাণি গ্রহণ কর। 

অনন্তর ধর্ম্দাত্সা মিথিলাধিপতি জনক 
কৈবেয়ী-তনয় ভরতকে কুশধ্বজ-তনয়া মাু- 
বীর পাণিগ্রহ্ণ করিতে আদেশ করিলেন। 
পরে সমীপবর্ভী শক্রত্রকে কহিলেন, বৎস 
সৌমিত্র ! তুমি পাণি বারা এই শ্রচতকীর্তির 
পাণিগ্রহণ কর। 

অনন্তর রাজর্ষি জনক পুনর্ববার কহিলেন, 
দ্শরথ-তনয়গণ তোমরা এক্ষণে অনুরূপ 
ভার্ধ্যার সহিত মিলিত হইয়া গার্ন্থ ধর্ম ও 
.কুলোচিত ধর্ম প্রতিপালন কর। তোমাদের 
ছারি ভ্রাতার মঙ্গল হউক। 


স্পা 


। নি বা িরিনিনিরারিরিরর যারা 


57 


বালকাও। 


শা ীশাীশিশীীীাশীটীটিিগ। 





রাঁজর্ধি জনক এইরূপ বাক্য বলিয়া বিরত 
হইলে মন্্রন্ত্রবিশারদ শতানন্দ মন্ত্রপাঁঠ 
করাইতে লাগিলেন; রাম লক্ষণ ভরত ও 
শক্রদ্ন চারি ভ্রাতা মহর্ষি বশিষ্ঠের মতাঁনুবন্তী 
হইয়া যথাক্রমে চারিটি রাজকন্যার পাঁণিগ্রহণ 
করিলেন। 
অনন্তর রাজকুমারগণ নববধূ-সমভিব্যাহাঁরে 
যথাক্রমে বস্তি প্রদক্ষিণ করিতে আরম্ভ করি- 
লেন। সেই সময় রাঁজা ও মহপ্রিগণ সকলেই 
তাহাদের মঙ্গলোদেেশে শান্তি স্বস্ত্যয়ন ও 
আশীর্বাদ করিতে লাঁগিলেন। নভোমগুল 
হইতে তাহীদের সকলের উপরি লাজ-মিশ্রিত 
পুষ্পবৃষ্টি হইতে আরম্ত হইল ; আকাশ-মগুলে 
স্বমধূর দেব-ছুন্দুভি-ধ্ৰনি, হদয়গ্রীহী বীণা- 
বেণুধ্বনি শ্রচ্ত হইতে লাগিল ; দেবগণ ও 
গন্ধর্বগণ গান করিতে লাগিলেন ; অগ্নরো- 
গণ নৃত্য করিতে প্রবৃত্ত হইলেন। দশরথ- 
তনয়গণের পরিণয় কালে চতুর্দিকে ই এইরূপ 
অদ্ভুত ব্যাপার সযুদায় দৃষ্ট হইতে লাগিল । 
ঈদৃশ,আনন্দকর স্থখ সময়ে দশরথ-তনয়- 
গণ বধূগণ-সমভিব্যাহারে তিনবার অগ্নি প্রদ- 
ক্ষিণ করিয়া পাণিগ্রহণ-কাধ্য সম্পূর্ণ করি- 
লেন। পরে তীহীার! স্ব স্ব বধূকে স্থ স্ব যানে 
আরোহণ করা ইয়! শিবিরাভিযুখে যাত্রা করি- 
লেন; রাজ! অমাত্যগণ পুরোহিতগণ খধি- 
গণ ও বন্ধু-বান্ধবগণ সকলেই পশ্চাঁৎ পশ্চাৎ 
গমন করিতে লাখিলেন। 


১৬৯ 
ষট্নপগুতিতম সর্গ। 


জামদগ্্য-স্াগম | 

অনন্তর রজনী প্রভাতা হইলে মহর্ষি 
বিশ্বামিত্র, মহারাজ দশরথ ও রাজর্ধি জনকের 
সহিত সম্ভাষণ পূর্ববক* বিদায় লইয়া উত্তর 
পর্ববতে গমন করিলেন । পরে মহীপতি দশ- 
রথও বিদেহাধিপতি জনককে প্রণয়-সম্তাষণ 
দ্বারা প্রীত করিয়া অযোধ্যাভিযুখে যাত্র! 
করিতে উদ্যোগী হইলেন। 

এই মম" মিথিলাধিপতি জনক যৌতকের 
নিমিত্ত কাশ্মীর-নেপাল-প্রভৃতি-দেশ-সন্ভৃত 
মনোহর কম্বল, বহুমূল্য ছুকুল, বিচিত্র অজিন, 
বন্ুবর্ণ বসন, রমণীয় স্থবর্ণ-ভূষণ, মহামূল্য রত্ব, 
বিবিধ বিচিত্র যান, চারি লক্ষ ধেনু ও অন্যান্য 
মহামূল্য দ্রব্য সমুদায় পারিণায্য-ধন-স্বরূপ 
প্রদ্ধান করিলেন । এত্তদ্যতীত তিনি প্রত্যেক 
কন্যাকেই এক সহত্্ নিক্ষক্ী দাসী,দশ সহ 
ব্ণমুদ্রা, মুক্তা, বিদ্রম ও প্রভূত রৌপ্যরাশি 
প্রদান করিয়াছিলেন । পরে তিনি প্রীত হৃদয়ে 
কন্যাগণের অনুগমনের নিমিত্ত চতুরঙ্গ সৈন্যও 
পাঠাইয়া দিলেন। 

মিথিলাধিপতি জনক পরম-শ্রীত হৃদয়ে 
এইরূপে বহুবিধ বৈবাহিক-ধন প্রদান পূর্ববক 
মহারাঁজ দশরথকে অযোধ্যা-গমনে সম্মতি 
দিয় মিথিলাপুরীর অভ্যন্তরে প্রবেশ করি- 
লেন। অযোধ্যাধিপতি রাজ। দশরথও মপত্বীক 
“হানুভব পুত্রগণের সহিত সমবেত হয়া 
বশিষ্ঠ প্রসৃতি মহর্ষিগণকে' অগ্রসর 'করিয়া 
অযোধ্যাভিমুখে গমন করিতে লাগিলেন। 











১৭৩ 

মহীপাল দশরথ এইরূপে পরিণয়-কাধ্য 
সমাধান করিয়া অনুচরবর্গের সহিত নিজ 
পুরীতে গমন করিতেছেন, এমত সময় 
বিহগগণ ভয়সূচক রব করিয়! বাম দিকে গমন 
করিতে লাগিল; পরস্ত স্বগগণ ভাবি-গমঙ্গল- 
শান্তির নিমিত দক্ষিণ দিকে গমন করিতে 
আঁরম্ত করিল। হ 

নরপতি দশরথ, ঈদৃশ ব্যাপার সন্দর্শন 
করিয়! ব্যথিত হৃদয়ে বশিষ্ঠকে জিজ্ঞাসা 
করিলেন, মহর্ষে ! এই বিহঙ্গগণ কি নিমিস্ত 
প্রতিকূল গমন পূর্ব্বক অমঙ্গল সূচনা করি- 
তেছে, কি নিমিত্তই বা এই ম্বগগণ অনুকুল 
হইয়! দক্ষিণ দ্রিকে ধাবমান হইতেছে ? 
তপোধন ! তঅকম্মাৎ কি নিমিত্ত আমার হৃদয় 
কম্পিত ও ব্যথিত হইতেছে, মন বিষাদ- 
সাগরে নিমগ্ন'হইয়া যাইতেছে £ 

মহর্ষি বশিষ্ঠ, মহীপাল দশরথের তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া কহিলেন, মহারাজ ! 
ইহার যেন্ধপ ফল, বলিতেছি, শ্রবণ করুন। 
প্রতিকূল পক্ষিগণ ব্যক্ত করিতেছে যে, 
সম্প্রতি একটি মহাঘোর ভয় উপস্থিত হইবে; 
অনুকূল ম্বগগণ দক্ষিণ দিকে গমন করাতে 
বিজ্ঞাপিত হইতেছে যে, অবিলম্বে সেই 
ভয়ের শান্তি হইতে+পারিবে। মহারাজ! 
আপনি এবিষয়ের নিমিত্ত বিষর্ন বা চিস্তা- 
কুলিত হইবেন না, সন্তাপও করিবেন ন!। 

বশিষ্ঠ ও দশরথ, এইরূপ কথোপকথন 
করিতেছেন, ঈদৃশ সময়ে শর্করাকর্ষী প্রচণ্ড 
বায়ু প্রাছুরূত্ত হইল; ততকালে পৃথিবী 
কম্পিত-প্রায় হইতে লাগিল; দশ দিক 


্ এ 
রামায়ণ। 


অন্ধকারাবৃত হইয়া উঠিল; সূর্ধ্যময়ুখ তিরো- | 
হিত হইয়া গেল। তৎকালে ভন্মরাশির ন্যায় 
মঘুদ্ধত রজোরাশি দ্বার! সমুদায় জগৎ আচ্ছন্ন 
হইল। এই সময় বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগ্ণ, 
দশরথ ও দশরথ-তনয্গ্রণ ব্যতিরেকে আর 
আর সকলেই বিমুগ্ধ-হ্ৃদয় ও হতচেতন হইয়া 
পড়িলেন। 

অনন্তর ধুলিপটল প্রশান্ত হইলে সৈনিক- 
পুরুষগণ সংচ্ঞা লাভ করিয়া দেখিতে পাই- 
লেন বে, মহেন্দ্র পর্বতের ন্যায় ছৃদদর্য 
কালান্তক-যম-সদৃশ প্রস্বলিত-হুতাশনানুরূপ 
ছুনিরীক্ষ্য জটামগুল-ধারী কোন মহাপুরুষ 
আগমন করিতেছেন। পরে সকলে নিরী- 
ক্ষণ করিয়া দেখিলেন, ক্ষত্রিয় কুল-সংহাঁরক 
জামদগ্য রাম স্বন্বদেশে পরশু, ইন্দ্রায়ুধ-সদৃশ 
মহাশরাসন ও একটিমাত্র শর গ্রহণ করিয়া 
তাহাদের অভিমুখেই আসিতেছেন। 

অনন্তর বশিষ্ঠ প্রভৃতি মহর্ধিগণ, প্রদ্বলিত- 
হুত-হুতাশন-সদৃশ ভীষণ-দর্শন জমদরগ্রি-তনয় 
রামকে সমীপে সমাগত দেখিয়া শাস্তির 
নিমিত মনে মনে জপ করিতে আরম্ভ করি- 
লেন। অন্যান্য ধধিগণও পরস্পর ধলাধলি 
করিতে লাগিলেন যে, এই প্রভূ জামদগ্য 
রাম এক্ষণে প্রশান্ত-রোষ-রয় হইয়াও পুন- 
রুদ্ীপ্ত পিতৃ-বধামর্ষে পুনর্ববার আসিয়া কি 
কষজ্রিয়কুল উৎসন্ন করিতে প্রবৃত্ত হইবেন ? 
পূর্বেব ইনি অনেকবার মহা-ঘোররূপে সমু |: 
দায় ক্ষত্রিয়বংশ ধ্বংস করিয়াছেন। ইহার |. 
সেই পূর্ববতন ক্রোধ কি অদ্য পুনরুদ্দীপ্ত 
হইয়াছে ? এক্ষণে ইনি কি পিতৃবধজনিত 








9-_- লা লা 


্ 


বালকাণ্ড। 


১৭১ 





ক্রোধের বশবর্তী হইয়! পুনর্ববার ক্ষত্রিয়-কুল- 


সংহারে প্ররৃন্ত হইবেন ? 

অনস্তর বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ ভার্গব 
রামের নিকট অর্ধথ্য উদ্যত করিয়া সাত্বনা- 
বাক্যে কহিলেন, ভৃগুনন্দন ! আপনি কুশলে 
আগমন করিয়াছেন £ প্রভো! এই অর্থ্য 
প্রদান করিতেছি, গ্রহণ করুন| খষে ! পূর্বে 
প্রশান্ত-ক্রোধ হইয়া এক্ষণে পুনর্ধবার ক্রোধ- 
পরতন্ত্র হওয়া তবাদৃশ মহাত্ৰার উচিত নহে । 

অনন্তর জামদগ্ন্য রাম মহর্ষিকিত সেই 
পুজা গ্রহণ পূর্বক কোন উত্তর ন1 করিয়াই 
দশরথ-তনয় রামের নিকট উপস্থিত হইয়া 
কথোপকথন করিতে আরম্ত করিলেন । 

কট নু 


সগ্তসপ্ততিতম সর্থ। 


পাপ সপ 


জামদগ্ন্য-পরাভব। 


জামদগ্য রাম কহিলেন, রাম! লোকমুখে 
শ্রুত হইলাম, তূমি মহাবীর, মহাবীর্ধ্য ও 
অন্ভুত-শক্তি-সম্পন্ন। তুমি হে দিব্য শঙ্কর- 
শরামন ভঙ্গ করিয়াছ, তাহাও আমি শুনি- 
যাছি; তাদশ কার্ধ্য অতীব অদ্ভুত, সন্দেহ 
নাই। তুমি শঙ্কর-শরাসন ভঙ্গ করিয়াছ শ্রবণ 
করিয়া আমি এই মহৎ শরাসন লইয়। তোমার 
নিকট উপস্থিত হইলাম । রাম! আমার এই 
শরামনও সামান্য নহে; পূর্বে আমি এই 
শরাপন দ্বারাই সমুদায় মহীমণ্ডল পরাজয় 
করিয়াছিলাম। দাশরথে! ভূমি এই মহশিরা- 
সনে জ্যারোপণ পূর্বক শর-সন্ধান করিয়া 


আকর্ষণ'্বারা একবার আপনাঁর বাছুবল প্রদদ- 
শন কর); এই দিব্য শর ও শরাসন প্রদান 
করিতেছি, গ্রহণ কর । যর্দি তুনি এই কার্শুকে 
জ্যা-যোঁজনা পুর্ববক শর-সন্ধান করিতে সমর্থ 
হও,তাহা হইলে তোমাকে বীর্ধ্য বিষয়ে শ্লাঘ্য- 
তর বিবেচনা! করিব এবং তোমাকে মমকক্ষ 
বোধ করিয়া! তোমার সহিত দন্যুদ্ধে প্রবৃত্ত 
হইব, সন্দেহ নাই। 

মহারাজ দশরথ, জাঁমদগ্্য রামের তাদৃশ 
ভীষণ বাক্য শ্রবণ করিয় বিষর্-বদন হুইলেন, 
এবং প্রণিপাঁন- পূর্বক কৃতাঞ্জলি-পুটে কহি- 
লেন, রাম! এক্ষণে আপনকার ক্রোধ শাস্তি 


হইয়াছে; আপনি ত্রান্ধণ ও শম-গুণাবলম্বী; 


আপনি আমার বালক পুত্রগণকে অভয় প্রদান 
করুন। তপ*-স্বাধ্যায়-সম্পন্ন ব্রতশীল গ্রশাস্ত- 
হৃদয় মহাত্বা ভূগুদিগের বংশে আপনি জন্ম 
পরিগ্রহ করিয়াছেন; ক্রোধ-পরতন্ত্র হওয়! 
আপনকার উচিত হইতেছে না) পূর্বে আপনি | 
খচীক চ্যবন প্রভৃতি পিতৃগণের সমক্ষে এবং 
ভগবান সহত্রৃক্ষের সমক্ষে অস্ত্রশক্ত্রপরি- |. 
ত্যাগ পুর্বরক, যুদ্ধ করিব না বলিয়া প্রতিজ্ঞ! |. 
করিয়াছিলেন ; এক্ষণে পুনর্বার শস্ত্র স্পর্শ 
করা ভাদৃশ মহাত্বার উচিত হইতেছে মা। 
আপনি কশ্যপকে মহীগ্গুল প্রদান পূর্বক 
বনগমন করিয়া! শম-দম-নিরত ও তপঃ-পরা- 
য়ণ হইয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছেন ; এক্ষণে 
আপনি আমার সর্বনাশার্থ কি নিমিত পুন-। 
ধরবার যুদ্ধ করিতে ইচ্ছা করিতেছেন? এই 
বালক রাম নিহত হইলে আগ্রা কেহই জীবন |. 
ধারণ করিতে সমর্থ হইব ন!। ভূগুনন্দম ! 











১৭২ 


প্রসন্ন হউন, গামি আপনকার চরণে শরণাগত 
হইতেছি, রক্ষা করুন ; রাম আমার শিশু 
সন্তান) আপনি ইহীকে নষ্ট করিবেন না। 
মহারাজ দশরথ,' কৃতাঞ্জলিপুটে এইরূপ 
অনুনয়-বিনয়-সহকারে বলিতেছেন, ঈদৃশ 
সময়ে প্রভাপশালী 'জামদগ্ন্য তাহার বাক্যে 
কর্ণপাত না করিয়াই পুনর্ধবার রাঁমকে রুহি- 
লেন, রাঁম ! এই দুইটি দিব্য শরাসন বিশ্বকর্মা 
কর্তৃক নির্মিত, ভ্রিলোক-বিখ্যাত ও সমুদায় 
শরাসনের মধ্যে শ্রেষ্ঠ। অল্পবীর্ধ্য ব্যক্তি কোন 
ক্রমেই ইহা আনত করিতে সমর্থ হয় ন!। 
রঘুনন্দন! পূর্বে দেবদেব মহাদেব যখন 


ত্রিপুর ধ্বংস করেন, সেই সময় দ্দেবগণ, 


যুদ্ধের নিমিত্ত তাহাকে এ ছুইটি শরাঁদনের 
মধ্যে যে একটি প্রদান করিয়াছিলেন, তুমি 
বাহুবলে সেই শরাসন ভগ্ন করিয়াছ। এইটি 
দ্বিতীয় শরাঁসন। দেবগণ ইহা! বিষুণ্কে প্রদান 
করিয়াছিলেন। এই শৈব ধনু ও বৈষ্ণব ধনু 
ভয়েরই পরিমাণ আকার উপাদান সার ও 
বল তুল্যানুতূল্য । 
একদা দেবগণ, দেবদেব মহাদেবের ও 
বিষ্ণুর এবং এই শরাসনদ্বয়ের বলাঁবল অব- 
গত হইবার নিমিত কৌতুহলাক্রার্ত হইয়া 
ব্রহ্মার নিকট গমন করিয়াছিলেন ; ভগবান 
পিতামহ দেবগণের অভিপ্রায় অবগত হইয়া 
বিষণ ও শঙ্কর পরস্পরের বিরোধ উপস্থিত 
করিয়া দিলেন। 
* এইরূপে যখন রুদ্র "ও বিষু পরস্পরের 
বিরোধ উপস্থিত্ত হইল, তখন তাঁহার! পরস্পর 
জিগীষা-পরতন্ত্র হইয়৷ ভীষণ রোমহ্র্ষণ সংগ্রাম 








স্পশশাাশীশকি শাাীীশীীশীশশীগিগীশীগট বেটি 


করিতে প্ররৃভভ হইলেন। সেই সংগ্রামে 
বিষ্ণুর হস্কারে ভ্রিলোচন রুদ্র স্তম্ভিত হই- 
লেন; ভীম-পরাক্রম শঙ্কর শরাসনও শিখিলী- 
কৃত হইয়া! গেল। 

অনন্তর দেবগণ খবিগণ ও সিদ্ধ-চাঁরণগণ 
সকলে মিলিত হইয়! বিষ্ণুর নিকট প্রার্থনা 
করিলে বিষণ আর রুদ্রের প্রতি বাণ প্রক্ষেপ 
করিলেন না; দ্েেবগণও বিষু্বলে শঙ্কর- 
শরাসন শিখিলীরুত দেখিয়া বিষ্ণকে এবং 
বিপ্ুশরাপনকেই প্রবলতর বিবেচনা করি- 
লেন। 

পরে মহাঁত্বা রুদ্র সেই শিথিলীকৃত 
শরাঁসন বিদেহাধিপতি রাজর্ষি দেবরাতের 
দেবপুজার নিমিন্ত এরদান করিলেন । রাম! 
বিষ্টও এই প্রবলতর মহাতেজঃ-সম্পন্ন বৈষ্ঃব- 
শরাদন ভূগুনন্দন খচীককে অর্চনার নিমিত্ত 
দিলেন; মহাঁতেজা মহর্ষি খচীকও অসীম- 
তেজঃ-সম্পন্ন আত্মজ মদীয়-জনক জমদগ্নিকে 
সেই দিব্য বিষ্ুচাঁপ প্রদান করিয়াছিলেন । 
আমার পিতা অস্ত্রশস্ত্র পরিত্যাগ পূর্ববক শম- 
গুণাঁবলম্বী হইয়! সন্ন্যাস গ্রহণ করিলে নীচাঁ- 
শয় কার্তবীর্য্য অর্জুন, ক্ষুদ্র বুদ্ধির' অনুবন্তাঁ 
হইয়া! অন্যায় পূর্ব্বক তাহাকে বিনাঁশ করিল। 

রাম! আমি পিতার তাদৃশ অসদৃশ অননু- 
রূপ বধ-বৃত্তান্ত শ্রবণ করিয়া প্রতিজ্ঞা পূর্ববক 
অনেকবার ক্ষত্রিয়-বংশ-ধ্বংস করিয়াছি । আমি 
যখনই শুনিয়াছি যে, ক্ষত্রিয়কুল পুনর্ববার 
প্ররূট় বিস্তীর্ণ ও প্রবল হইয়াছে, তখনই এই 
শরাসন লইয়! তাহাদিগের সংহারে প্রবৃত্ত 
হইয়াছি। আমি এই শরাসন-বলে মহীমণ্ডল 











২ শীশীশি 


বালকাও। 





১৭৩ 





পরাজয় করিয়াছিলাম) পরে মহ্র্ষি শ্ঠপকে 
এই বিজিত সমগ্র মহীমগ্ডল প্রদান করিয়াছি। 

রাম! আমি কশ্যপকে সসাগরা পৃথিবী 
সম্প্রদান করিয়া অস্ত্রশস্ত্র পরিত্যাগ পূর্ধ্বক 
তপস্তা! করিবার নিমিত স্থমেরু পর্বতে গমন 
করিয়াছিলাম। অধুনা আমি যদিও অস্ত্র-শস্ত্ 
পরিত্যাগ করিয়া একমান্র তপস্যাতেই 
অভিনিবিষ্ট-চেতা| হইয়া রহিয়াছি, তথাপি 
হর-শরাসন-ভঙ্গ-বার্তা শ্রবণ করিয়া এক্ষণে 
তোমাকে দেখিবার নিমিত্ত এ স্থানে আগ- 
মন করিলাম । 

রাম ! এই সেই আমার পিতৃ-পৈতামহ 
বৈষ্ণবশরাসন; আমি তোমার হস্তে ইহা 
প্রদান করিতেছি, তুমি ক্ষত্রিয়-ধর্্ম অবলম্বন 
পূর্বক গ্রহণ কর। রঘুনন্দন! তুমি এই 
শরাঁসনে জ্যারোপণ পূর্বক শর-সন্ধান করিতে 
চেষ্টা কর। যদি তুমি শর সন্ধানে সমর্থ হও 
তাহা হইলে আমি তোমাকে মহাসত্ব বিবে- 
চন! করিয়! যুদ্ধ প্রাদীন করিব & 

দশরথ-তনয় রাম,জামদগ্র্য রামের তাদৃশ 
মহাবীরোটিত ধীরোদ্ধত-বচন-বিন্যাস শ্রবণ 
করিয়া পিতৃ-গৌরবে মংযত-বাক্য হইয়াও 
কহিলেন, ভগবন! আপনি যে সমুদায় ঘোর 
নৃশংস কার্য করিয়াছেন, তাহার কিছুমাত্র 
আমার অবিদিত নাই, আমি তৎসমুদায়ই 
আনুপূর্ব্বিক শ্রবণ করিয়াছি। আপনি পিতৃ- 
খণ-পরিশোধের নিমিত্ত যে বৈর-নির্ধাতনে 
প্রবৃত্ত হইয়াছিলেন, তাহাতে আমি কিঞ্ি- 
ন্মাত্রও মাতসর্ধ্য বা! অসুয়া প্রকাশ করিতেছি 
না। ভগবন! আপনি বীর্য্যহীন বল-বিক্রম-হীন 


ক্ষত্রিয়গণকে নির্শুল করিয়াছেন; একার্ধ্য 
নিতান্ত ছুক্ষর নহে; আপনি এই সামান্য 
কার্য করিয়া এতদূর গর্ববান্িত হইবেন ন!। 
ভৃগুনন্দন ! আঁপনকার, এই দিব্য শরাসন 
প্রদান করুন; আমার বাহুবল ও পৌরুষ 
দেধুন; ক্ষক্রিয়-সম্তানের কতদূর তেজ কতদূর 
সত্ব তাহাও আপনি আন্য প্রত্যক্ষ করিবেন। 

মহাবীর্ধ্য দশরথ-তনয় রাম ধীর-প্রগল্ভ- 
ভাবে ঈদৃশ বাক্য বলিয়। ঈষৎ হাস্য পূর্বক 
জামদগ্র্য রামের করতল হইতে সেই দিব্য 
শরাসন গ্রহণ করিলেন । পরে তিনি শরগ্রহণ 
পূর্বক অবল' সষক্রমে শরাননে জ্যা-যোৌজনা 
করিয়া, শর মন্ধান পূর্বক আকর্ষণ করিলেন। 
_. মহাষশা দাশরথি রাম সেই সশর শরা- 
সন কর্ণ পর্ধ্যস্ত আকর্ষণ" করিয়! জামদগ্ন্যকে 
পুনর্ববার কহিলেন, রাঁম !. আপনি ব্রাহ্মণ; 
স্থতরাং আপনি আমাদিগের পূজ্য;) বিশেষত 
মহর্ষি বিশ্বামিত্রের সন্বন্ধে আপনি আমার 
বিশিষ্টরূপ পূজ্যতম; এক্ষণে আমি আপন- 
কার প্রাণনাশে সমর্থ হইয়াও আপনকার 
শরীরে এই প্রাণনাশক বাণ পরিত্যাগ করিব 
না। অধুনা এই দিবা শরের তেজে আপন- 
কার, তৃপোবলোপার্জিত দিব্যগতি রোধ 
করিব % অথবা আপনক্ার স্বর্গলোক রোধ 
করিব? আজ্ঞা করুন। রাঁম! বল-দর্প বিনাশন |. 
এই দিব্য মহাশায়ক বৃথ! পরিত্যাগ করিতে 
সমর্থ হইব না। 

এই সময় পিতামহ প্রভৃতি, দেবগণ 
সশর-শরাসন-ধারী দশরথ-তনুয় রামকে সন্দ- 
শন করিবার নিমিত্ত মহাবেগে ' আকাশপথে 








৬--ইইইর্জি 


১৭8 
আগমন করিলেন। গন্ধরর্গণ, অপ্নরোগণ, 
সিদ্ধগণ, চারণগ্রণ, কিন্নরগণ যক্ষগ্রণ, রাক্ষম- 
গণ ও মহোরগগণ্‌ সেই অস্ভুত ব্যাপার দর্শন 
করিবার নিমিত্ত তৎসন্গিহিত স্থানে উপস্থিত 
হইলেন । দশরথ তনয় রাম সেই মহাশরালন 
ধারণ করিলে সমুদায় লোক জড়ীভূত হইল) 
জামদগ্ন্য রাম নিবীর্ধ্য হইয়া! সেই দ্বিতীয় 
রামের প্রতি একদৃষ্টে চাহিয়! রহিলেন। 

অনন্তর দাশরথি রাম কর্তৃক অভিভূত 
হৃতবীর্ধ্য জামদগ্য রাম, দিব্য নেত্রে দেব- 
গণকে নভস্তলে উপস্থিত দেখিয়া এবং ধ্যান- 
যোগ দ্বার! রামকে সাক্ষাৎ নারায়ণের অংশী- 
বভার জানিতে পারিয়া কৃতাঞ্জলিপুটে কহি- 
লেন, রাম ! আমি যে সময় কশাপকে সসা- 
গর বন্থম্ধর] দ্বান করিয়াঁছিলাম, সেই সময্ব 
কশ্যপ আমায় . বলিয়াছিলেন যে, তুমি 
আমার অধিকারমধ্যে বাঁদ করিতে পারিবে 
ন1!। রঘুনন্দন ! আমি সেই অবধি রাত্রিকালে 
ভূতলে কোথাঁও বান করি ন1, অন্যত্র গমন 
পূর্বক রজনী যাপন করিয়া থাকি । কাকুৎস্থ 
আমি যাহাতে মিথ্যা-প্রতিজ্ঞ না হই, তাহ! 
কর; দাশরথে ! আমি যখন যে লোকে গমন 
করিতে ইচ্ছা করি, তৎক্ষণাৎ সেই লৌকে 
উপস্থিত হইতে পারি; তুমি আমার এই 
দিব্যগতি রোধ করিও ন|। রঘুবংশাবতংস ! 
তুমি এই শরদ্বারা বরঞ্চ আমার পুণ্যপুর্জো- 
পার্জিত স্বর্গলোক রোধ কর। 

দ্াশরথে ! ভূমি ধে সময় এই শরাসন 
স্পর্শ করিয়াছ, দেই সময়েই আমি জানিতে 
পারিয়াছি ষে। ভূমিই ঘেই মধুহস্তা অক্ষয় 











রামারণ। 





সনাতন বিষ্ণ। রাম! তুমি সাক্ষাৎ বিষুর 
ন্যায় এই মহাশরাঁসন ধারণ করিয়া রহিয়াছ ; 
এই দ্রেবগণ সমাগত ও সমবেত হুইয়া 
তোমাকে দর্শন করিতেছেন । রঘুনাথ ! তুমি 
ভ্রিলোক-নাথ হইয়া যে আমাকে পরাভূত 
ও হতদর্প করিলে তাছাতে আমার কিছুমাত্র 
অপমান বা লজ্জা নাই। ' এক্ষণে তুমি এই 
দিব্য শর পরিত্যাগ কর; তুমি শর পরিত্যাগ 
করিলে আমি পুনর্ববার তপঃ-সাধনার্থস্বমেরু- 
শিখরে গমন করিব 

অসীম-তেজঃসম্পন্ন জামদগ্র্য রাম এই 
কথা বলিলে রঘুনন্দন রাম তাহার পুণ্যপুঞ্জো- 
পার্ভিত স্বর্গলোকে সেই অবিতথ-প্রয়োগ 
দিব্য শায়ক, পরিত্যাগ করিলেন। সেই 
মহাশরের তেজঃ-প্রভীবে সেই অবধি জামদগ্নয 
রাম পুণ্য-বলোপার্জিত স্বর্গলোক হইতে 
বঞ্চিত হইলেন। 

দশরথ-তনয় রাম যে সময় দিব্য শর পরি- 
ত্যাগ করেন, সেই সময়ে আঁকাশ-পথ-গামী 
দেবগণ স্ব স্ব দিব্য বিমানে অবস্থান পূর্ববক 
তাঁহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। 
সমুদায় দিখিদিক অদ্ধকার-পরিশুন্য ও প্রভা- 
মগুল-মমুস্ভীসিত হইল । 

অনস্তর জামদগ্র্য রাম দশরথ-তনয় 
রামকে প্রদক্ষিণ করিয়! পুনর্ববার তপস্যান্ু- 
কানের নিমিত্ত নিজ আশ্রমে প্রতিগ্লমন করি- 
লেন। | 








বালকাণ্ড। 


অফ্টমপগ্ততিতম সর্গ। 





অযোধা-প্রবেশ। 


এইরূপে জামদগ্ন্য রাম গমন করিলে দশ- 
রথ-তনয় রাম নিজ-বাহু-বলোপাজ্জত দিব্য 
শরাসন লইয়া! পিতাকে দেখাইলেন ; তিনি 
প্রথমত বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণকে প্রণাম 
করিয়! পরে জামদগ্ন্য রামের আগমনে বিহ্বল 
ও হত-চেতন পিতাকে কহিলেন, পিত! 
জামদগ্র্য রাম গমন করিয়াছেন; এক্ষণে 
আপনি নিরুদ্ধিগ্নহদ্য়ে চতুরঙ্গ সেনাকে 
অযৌধ্যাভিমুখে গমন করিতে আদেশ করুন। 
মহারাজ দশরথ, রামের মূখে ঈদৃশ অম্ু- 
তায়মান বাক্য শ্রবণ: পূর্বক প্রমুদিত ও 
প্রফুল্ল হৃদয়ে বাহুষুগল দ্বার! তাঁহাকে আলি- 
গন করিয়া মন্তকে আত্রাণ লইলেন; ক্ষত্রিয়- 
কুল-ধূমকেতু পরশুরাম গমন করিয়াছেন 
শুনিয়। রাজ দশরথ এতদূর আানন্দিত হুই- 
লেন যে, তাহার ও তাহার পুত্রগণের পুনর্জন্ম 
হইল বিবেচনা করিয়াছিলেন। পরে তিনি 
পুনর্ধবার, সৈন্য সমুদাঁয় প্রণালী-বদ্ধ করিয়! 
অযোধ্যাভিমুখে গমন করিতে লাগিলেন । 
অনস্তর মহারাজ দশরথ যে সময় অযোধ্যা 
পুরীতে প্রবেশ করেন, তৎকালে চতুর্দিকে 
তৃধ্য-নিনাদ হইতে লাগিল; জলসিক্ত নীরজন্ক 


কুম্মদাম-হ্থশৌভিত রাজপথের উভয় পার্থ 
ধ্বজ-পতাকা-রাজি বিরাজিত হইল। রাজাঁকে ৷ 


ও নববধূ-সঙ্গত রাজকুমারগণকে পুরী-প্রবেশ 
করাইবার নিমিত পৌরগ্রণ, মাঙ্গল্য ভ্রব্য 





হস্তে লইয়া রাজপথের উভয় রা দণ্তায়- 
মান থাকিল ; পুরবাসী ত্রাক্মণগণ ও অন্যান্য 
প্রধান প্রধান পৌরগণ রাজার অভ্যর্থনা 
নিমিত্ত বছঢুর প্ধ্স্ত সবগরসর হইলেন। 
ঈদৃশ অবস্থায় মহাযশা মহারাজ দশরথ, 

শ্রীমান পুত্রগণ'সমভিব্যাহারে পুরী প্রযেশ 
পূর্বক হিমালয়-শিখর- -সদৃশ সৌধধবল উততুঙ্গ 
রাজভবনে উপস্থিত হইলেন। তৎকালে 
আত্মীয় জনগণের ও পুরবাসী জনগণের মান": 
নদের পরিসীমা রহিল না। 

অনস্তর কৌশল্যা হ্থমিত্রা কৈকেয়ী প্রতি 
সর্বাঙ্গ-স্ন্দনী * রাজমহিষীর! মাঙ্গল্য গন্ধ- 
দ্রব্যে বিলেপিত ক্ষৌম-বসনে স্থশৌভিত 


'নানা অলঙ্কারে অলঙ্কত নববধূদিগকে সমাদর 


পূর্বক গ্রহণ করিতে 'লাগিলেন। তাহারা 
সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় সীতাকে, যশন্বিনী 
উর্ম্িলাকে, মাগুবীকে ও শ্রচ্তকীর্তিকে পরম 
সমাদরে গ্রহণ পূর্বক রাজতবনের অভ্যন্তরে 
প্রবেশ করাইলেন। পরে তাহারা নববধূ 
দিগকে প্রত্যেক দেবতায়তনে লইয়া গেলেন; 
বধুগণ দেবতাঁদিগকে ও পুজ্য গুরুগণকে 
যথাক্রমে প্রণাম করিতে লাগিলেন। 
যুদ্ববিদ্যা-বিশারদ দশরথ-তনয়গ্রণ এই- 
রূপে দার-পরিগ্রহ পূর্ধ্বক হৃহজ্জনের সহিত 
পিতৃ-গুজষাঁয় নিয়ত নিরত থাকিয়া কালাতি- 
পাত করিতে লাগিলেন। বধুগণও স্ব স্ব 
ভর্তার প্রিয়কার্য্যে ও হিতানুষ্ঠানে সর্বদা 
তৎপর থাকিয়া নিরন্তর ক্রীড়া-কৌতুকে 
আনন্দ সাগরে নিম থাকিল্ন। এই বধুগ্ণণের 
মধ্যে বিশেষত জনকাজ্মজ! মৈথিলী 8৪ 





রিস্রলারন রানের 


২ 


১৭৬ 








রামায়ণ। 





বিষু-প্রণয়িনী লক্ষ্মীর ন্যায় সর্বদা পতিকে 
সম্তভষ্ট করিতেন। সীতা স্বভাবতই মহাত্মা 
রামের প্রণয়-ভাজন্‌ ছিলেন; পরস্ত তিনি নিজ 
গুণদ্বারাই সেই প্রণয় সম্পূর্ণরূপ পরিবর্ধিত 
করিয়াছিলেন। সীতা! যেরূপ রামের প্রাণ 
অপেক্ষাও প্রিয়তম! ছিলেন ; সেইরূপ তিনি 
রামকেও প্রীণ অপেক্ষা প্রিয়তম জ্ঞান করি- 
তেন। ইহাদের পরস্পর যে কতদূর প্রীতি, 
কতদূর প্রেম, কতদূর স্লেহ, কতদূর অনুরাগ, 
তাহা পরস্পরের হৃদয়ই অবগত আছে। 
সীতার প্রিয়তম রাম প্রিয়তম! সীতার সহিত 
সঙ্গত হুইয়! প্রফুল্ল ও আনন্দপূর্ণ হৃদয়ে 
দেবতার ন্যায় বিহার করিতে লাখিলেন। 


ভ্রিলোকনাথ বিষ্ণু লক্ষমীর সহিত সঙ্গত: 


হইয়া যেরূপ স্থশোভিত হন, সেইরূপ 
রাজর্ষি-তনয় রামচন্দ্র নিরুপম-রূপবতী সর্ববা- 
বয়ব-স্থন্দরী অনুরূপ] রাজনন্দিনী সীতার 
সহিত সমবেত হইয়া যার পর নাই শোভা 
পাইয়াছিলেন। 





নবসপ্ততিতম সর্গ। 





৪ 
তরতের মাতামহ-গৃহে গমন। 


অনস্তর কিছু দিন অতীত হইলে মহারাজ 
দ্শরথ কৈকেয়ী-নন্দন ভরতকে আহ্বান পূর্বক 
কহিলেন, বম! তোমার মাতুল কেকয়রাজ- 
কুমার যুধাজিৎ তোমাকে লইয়া! যাইবার 
নিমিত্ত আসিয়াছেন। পুত্র! তুমি এক্ষণে 
ূ তোমার মাতীমহকে দর্শন করিবার নিমিত্ত 





ইহীর সহিত গমন কর এবং একবাঁর মাতাঁ- 
মহ-গৃহ সন্দর্শন করিয়া আইস। 

কৈকেয়ী-নন্দন ভরত দশরথের তাদৃশ 
আঁদেশ-বাক্য শ্রবণ করিয়া শক্রত্মের সহিত 
গ্রমন করিতে কৃতনিশ্চয় হইলেন। রাজ- 
মহিষী কৈকেয়ী, কেকয়-দেশ হইতে ভ্রাতাকে 
আঁমিতে দেখিয়া এবং রাজ! রাজীবলোচন 
ভরতকে মাতামহ-গুহে গমন করিতে অনু- 
মতি দিয়াছেন শুনিয়া যার পর নাই আন- 
ন্দিতা হইলেন। পরে কিরূপ ভাবে কিরূপ, 
পরিচ্ছদে ভরত মাতুলালয়ে গমন করি- 
বেন, তদ্বিযয়ে তিনি চিন্তা করিতে লাগি- 
লেন। 

অনন্তর কেকয়রাজ-নন্দিনী, অযোধ্যাঁধি- 
পতি দশরথের আজ্ঞ৷ বাহির করিয়! প্রধান 
প্রধান অমাত্য, প্রধান প্রধান সেনাপতি, বনু- 

খ্য রথী,বহুসংখ্য অশ্বারোহী এবং বহুসংখ্য 

পদাতি দ্বারা স্থশোভিত মহাসৈন্য সমভি- 
ব্যাহারে দিয়া মহাসমারোহে হরস্থৃত-সদৃশ 
স্বীয় তনয় ভরতকে পিতৃগৃহে প্রেরণ করি- 
লেন। র্‌ 

রাজকুমার ভরত, দেবকল্প মহাত্মা পিতা 
দশরথকে সাফীঙ্গে প্রণিপাত পূর্বক কৃতা- 
গ্রলিপুটে কহিলেন, পিত! আমি এক্ষণে 
মাতামহ-গৃছে গমন করিতেছি,অনুুমতি প্রদান 
করুন। মহারাজ দশরথ, সিংহ-সদৃশ বিক্রম- 
সম্পন্ন ভরতকে আলিঙ্গন করিয়া মন্তকে 
আতস্ত্রাণ পূর্বক সর্ব-জন-সমক্ষে কহিলেন, 
সৌম্য ! তুমি নির্ষিত্থে মাতামহ-গৃহে গমন 
কর; বস! আমি এক্ষণে যেরূপ আদেশ 


স্পেস িপীপী 








বালকাও। 


১1৭ 





ও উপদেশ প্রদান করিতেছি, তাহা! সমাহিত 
হৃদয়ে সম্পূর্ণ রূপে সম্পাদন করিবে | 

বস! তুমি এখন এখান হইতে শক্রত্মের 
সহিত সমবেত হুইয়া মাঁতাঁমহ-গৃহে গমন 
কর। শক্রপ্প তোমাতেই অনুরক্ত ও ভক্তি- 
মান এবং সে সর্বদাই তোমার অনুগত 
হইয়া রহিয়াছে ; শক্রত্ম তোমার প্রতি নির- 
স্তর স্নেহ-ভক্তি প্রদর্শন করিয়! থাকে; তুমিও 
শকত্রত্বকে সেইরূপ প্রাণ অপেক্ষাও প্রিয়তর 
বিবেচনা! করিয়া থাঁক। তুমি শক্রত্থকে 
নিজ শরীরের ন্যায় দেখিবে এবং সর্বরদ। 
আত্মবৎ পরিপালন করিবে । বৎস! তুমি 
নিজ গুণ দ্বার! শক্রদ্বকে আবদ্ধ করিয়াছ; 
শক্রদ্ব যাহাতে কখনও". তোমাকে পরিত্যাগ 
না করে, সেইরূপ ব্যবহার করিবে। 

বৎস! তুমি যেরূপ আমার সেবা-শুশ্রাষা 
করিয়া থাক, তোমার মাতুলেরও সেইব্ূপ 
করিবে ; তোমার"মাতামহুকেও তুমি সর্ধবদ। 
সাক্ষাৎ দেবতার ন্যায় জ্ঞান করিয়া! সম্পূর্ণ 
ভক্তি-শ্রদ্ধ' সহকারে সেবা-শুশ্রীধা করিতে 
থাকিবে । পুর ! তুমি সর্বদাই নিরহঙ্কার, 
বিনয়-নস্ত্র হ্ুচরিত ও স্থশীল হইবে ; কৃতবিদ্য 
বিশুদ্ধাচার ব্রাঙ্মণগণকে দেখিলে আগ্র- 
হাতিশয় সহকারে তাহাদের পূজা! করিবে । 
তুমি শ্রুত-শীল-সম্পন্গ জ্ঞানরৃদ্ধ ত্রাহ্মণদিগকে 


প্রযত্ু সহকারে প্রসন্ন করিয়া যাহাতে আপ-! 


নার হিতসাধন হয়, তাদৃশ বাক্য জিজ্ঞাস 
করিবে । তাহারা যেরূপ হিতকর শ্রেয়স্কর 


আদেশ ও উপদেশ প্রদান করিবেন, তাহা; 


আবণ পুর্ববক অস্বৃতের ন্যায় গ্রহণ করিবে। 


মহাত্মা ব্রাঙ্মণগণই সংসার-যাত্রা-নির্ববা- 
হের ও শ্রেয়ঃপ্রাপ্তির যূল,। বিশেষত র্ষ- 
বাদী ত্রাহ্মণেরাকি সাংসারিক কি পারমার্থিক 
কি অধ্যাত্-তত্-বিজ্ঞান সমুদায় কার্য্য-সাঁধ- 
নেরই মুলীভূত। বস ! সংসার-যাত্রা-নির্ধবা- 
হের নিমিত্ত দেবগণ, ভূদেব ব্রাক্ষণগণকে 
ভূতলৈ প্রেরণ করিয়াছেন। তুমি নিয়ত অধ্যব- 
সায়ারূঢ় হইয়া ঈদৃশ ব্রাঙ্গণগণের নিকট 
সনাতন ধর্মমশান্ত্র, হ্ৃবিস্তীর্ণ নীতিশাস্ত্র ও 
ধনুর্ব্বেদ শিক্ষা করিবে । বৎস! তুষি প্রাতি- 
দিন ব্যায়াস্বিষয়ে তৎপর হইবে; তুমি 
সময়ে সময়ে তুরঙ্গপৃষ্ঠে মাতঙ্গপৃষ্ঠে ও রথে 


'আরোহণ পূর্বক বিচরণ করিবে। তুমি 


যাহাতে গন্ধবরব-বিদ্যায় পারদর্শা হইতে পার 
তদ্বিষয়ে সবিশেষ যত্ববানন হইবে। শক্র- 
ংহারিন! তুমি বহুবিধ শিক্পবিদ্যা শিক্ষা 
করিতে ও নানাপ্রকার কলা-কুশল হইতে 
চেষ্টা করিবে। বৎস! তুমি ক্ষণকালও বৃথা 
ক্ষেপণ করিও না; বৃথা সময় নষ্ট করিলে 
কখনই হিতানুষ্ঠান আত্মোৎকর্ষ-বিধান ও 
মঙ্গল-সাধন হয় না। 
বহ্স! আমি তোমার কুশলবার্ডা অবগত 
হইবার নিষিত সময়ে ,সময়ে দূত প্রেরণ 
করিব; তোমার কুশল-সংবাদ শ্রবণ করি- 
লেই আমার আহ্লাষের পরিসীমা থাকিবে 
না। মহীপতি দশরথ, কুমারকল্প কুমার 
ভরতকে এইরূপ আদেশ ও উপদেশ প্রদান 
করিয়া সাশ্রু লোচনে বাষ্প-গদগদ, বনে 
কহিলেন, বৎস! আর কালাতিপাত করিধার | 
আবশ্যক নাই, এক্ষণে যাত্রা কর। 


ক 





৮৮টি 


১৭৮ 


ভরত ও শক্রত্ম এইরূপে পিতাকে, অসীম- 
তেজঃসষ্পন্ন রামকে ও মাতৃগণকে প্রণাম 
করিয়া যথাযথ সম্ভাষণ পূর্ববক যাত্রা! করি- 
লেন। চতুরঙ্গ সৈন্য ও পুরবাসিগণ তীহার 
পশ্চাঁৎ পশ্চাৎ গমন করিতে লাগিল। ধীমান 
বীর্ধ্বান রাম ও লক্ষ্মণ, ভ্রাতৃ-স্নেহ-নিবন্ধন 
ছুই ক্রোশ পর্য্যন্ত তাহার সহিত গমন করি- 
লেন। 

অনন্তর কেকয়ী-নন্দন ভরত "ও স্মিত্রা- 
নন্দন শক্রপ্ম নিজ রথ হইতে অবতীর্ণ হইয়া 
রামের চরণতলে নিপতিত হুইলেন | রাম, 
ভরত ও শক্রত্বকে চরণতলে নিপতিত দেখিয়া 
হস্ত দ্বারা উত্থাপন পূর্ববক আলিঙ্গন করিয়া 
কহিলেন, ভাত! €তামরা আমাকে বিস্মৃত 
হইও না; আমিও সর্ধবদাই তোমাদিগকে 
স্মরণ করিব। 

ভরত, রামের এই বাক্য শ্রবণ করিয়া 
পুনর্বার প্রণাম করিলেন। পরে তিনি লক্ষম- 
ণকে আলিঙ্গন করিয়া শত্রদ্বের সহিত একত্র 
হইয়া পুনর্ধবার গমন করিতে লাগ্িলেন। 
বহুসংখ্য প্রিয়বাদী স্থহৃদগণ, অপরিত্যাগী 
অনুরক্ত প্রিয়জনগণ তাহার অনুগমনে প্রবৃত্ত 
| হইল। শ্রীমান ভরত তাহাদিগকে ও মান্য- 
জনগণকে নিবর্তিত করিয়া মাতামহ-পুরী দর্শ 
নার্থ উৎন্তক ও ত্বরান্বিত হৃদয়ে দ্রুততর বেগে 
গমন করিতে লাগিলেন । 

মহাতু। ভরত পথিমধ্যে প্রিয়বাদী বন্ধু- 
গণের,সহিত কথোপকগন করিতে করিতে 
| কয়েক দিনের মধ্যেই বন নদী স্থমনোঁহ্র 

পর্ববত গ্রাম প্রভৃতি অতিক্রম পূর্বক কেকয়- 








রী 








রাজের রমণীয় নগরীর সম্গিহিত প্রদেশে 
উপস্থিত হইলেন। আনন্দাতিশয় প্রযুক্ত 
কাহারও পথি-গমনে শ্রান্তিবোধ হইল না। 
কৈকেয়ী-নন্দন, নগরোপকণ্ঠে অবস্থান 
পূর্বক তাহার আগমন-বার্ভা নিবেদন নিমিভ 
মাতামহের নিকট বিশ্বস্ত দূত পাঠাইলেন। 
কেকয়-রাজ দৃতের বাক্য শ্রবণ করিয়া গ্রহন 
হৃদয়ে ভরতকে পুরী-প্রবেশ করাইবার নিমিত্ত 
রাজপথ আ'হার্ধ্য স্বরম্য বালুকাপুঞ্জে আঁকীর্ণ 
ও জলসিক্ত করাইয়া তাহার ছুই পার্খ কিস- 
লয়-নিচয়ে ও কুহ্বমদাম-সমূহে স্রশোভিত 
করিলেন। সমুচ্ছিত ধ্বজ-পতাকা-মাঁলা অদৃষ্ট- 
ূর্বব শোভা বিস্তার করিতে লাগিল ; উভয় 
পার্থ মধ্যে মধ্যে পরল্লব-বিভূষিত পুর্ণকলন 
ংস্থাপিত হইল; মধ্যে মধ্যে অপূর্বব বন- 
মালা শোভা পাইতে লাগিল। 
অনন্তর রাজ। ভরতকে হ্থসৎকৃত করিয়া 
পুরী-প্রবেশ করাইতে অনুমতি দিলেন। পুর- 
বাঁধী জনগণ নানাপ্রকার তৃধ্যধ্বনি ও বাদ্য- 
ধ্বনি সহকারে ভরতকে পুরীমধ্যে প্রবেশ 
করাইতে লাগিল। নিরুপম-রূপবতী যুবতী 
বার-বিলালিনীরা বিলাম প্রদর্শন পুর্ববক বাদ্যের 
অনুগত তাল-লয়ের অনুবর্তিনী হইয়া সম্মুখে 
নৃত্য করিতে আরম্ত করিল। 
রাজকুমার ভরত ঈদৃশ সমারোছে পুরী 
মধ্যে প্রবিষ্ট হইয়া বৃদ্ধ মাতামহকে দর্শন 
পূর্বক পরম আনন্দ সহকারে প্রণাম করি- 
লেন। কেকয়রাজ তীহাকে দর্পন করিবামাত্র 
আশীর্বাদ পূর্বক সমুদ্ধায় বিষয়ে কুশল ও 
অনাময় জিজ্ঞাম! করিতে লাগিলেন। 





৬ 











বালকাণ্ড। 


কিয়ৎক্ষণ পরে ভরত, বৃদ্ধ-জন-স্গুল রাঁজ- 
তবনে গমন পূর্ব্বক অন্তঃপুরে প্রবেশ করিয়া 
যথাক্রমে রাজমহিষীগণকে ও পুজ্য মহিলা- 
দিগকে প্রণাম করিলেন। পরে তিনি বন্ু- 
বিধ অপূর্ব্ব ভোগ্য বস্ত ছারা হসৎকৃত হইয়া 
পরম স্তখে সেই মাতামহ-গৃহে বাস করিতে 
লাঁগিলেন। 

এদিকে ভরত মাতামহালয়ে গমন 
করিলে শ্রীমান রাম ও লক্ষ্মণ দেবতার ন্যাঁয় 
ভক্তি সহকারে পিতার সেবা-গুক্রষায় নিয়ত 
নিরত থাকিলেন। মহাঁযশ। রাঁম প্রতিদিন 
প্রথমত পিতার আঁজ্ঞ! শ্রবণ পূর্বক তৎক্ষণাৎ 
তাহা সম্পাদন করিতেন; ,পরে তাহার 
আদেশ লইয়া সভায় গমন পূর্ব্বক পৌরকার্ধ্য 
সমুদায় পর্য্যবেক্ষণ করিতে প্রবুত্ত হইতেন ; 
তিনি প্রধত্ব-সহকারে মাতৃগণের আজ্জাক্রমে 
মাতৃগণের কার্য্য ও সমুদায় গুরুজনের আজ্ঞা- 
ক্রমে সমুদায় গুরুজনের কার্য; সম্পাদন করি- 
তেও ক্রুটি করিতেন ন1। 

এইরূপে 'রামের হ্ুশীলতা, সদ্ব্যবহার ও 
স্ৃচরিত দ্বার! রাজা, রাজমহিষীগণ, গুরুগণ 
ও পুরবাসী জনগণ সকলেই তীহার প্রতি 
পরম-প্রীত-হৃদয় ও অনুরক্ত হইলেন। 


অশীতিতম সর্গ। 





ভরত-দুতাগমন। 


একদা শ্রীমান ভরত বৃদ্ধ মাঁতামহ মহাত্মা 
কেকয়রাজকে প্রণিপাঁত পূর্বক কহিলেন, 


১৭৯ 


য্দি আপনি আজ্ঞ করেন, তাহা হইলে 
বিবিধ বিদ্যা শিক্ষার নিমিত্ত আপনকার 
মনোনীত হিতানুষ্ঠান-পুরায়ণ আচার্ধ্যগণের 
সেবা! করি । ধাঁহার] ধর্্মার্ঘ-পরিজ্ঞান-কুশল, 
ধাহারা গণিত-শাস্ত্র বিশারদ, ষীহারা চিত্র- 
বিদ্যা-বিচক্ষণ, ধাহারাঁ নীতিশাস্ত্রনিপুণ, 
ধাহাঁরা ধনুর্ধবেদে ও অন্যান্য অস্ত্রবিদ্যায় 
পারদর্শী, ধাহারা তুরঙ্গারোহণ,মাতঙ্গারোহণ, 
রথারোহণ ও অন্যান্য যানারোহণ পূর্বক 
সংগ্রাম বিষয়ে স্থপটু, ধাহারা গান্ধরবব-বিদ্যায় 
উত্তম কুশল ধীঁহারা বহুবিধ শিল্প শাস্ত্র-বিশা- 
রদ ও খাঁহারা বেদ বেদাঙ্গ ন্যায় মীমাংসা 


'প্রভৃতি শাস্ত্রে পারদশী, আমি ভাহাদিগের 


নিকট অবস্থান পূর্বক সেই সেই বিদ্যা 
শিক্ষা করিয়! আপনার শ্রেয়ঃ্সাধন ও উৎ- 
কর্ষ-বিধান করিতে অভিলাষ করি। মহারাঁজ ! 
আপনি এবিষয়ে অনুমতি প্রদান করুন এবং 
উপযুক্ত আচারধ্যদিগকেও আনাইয়! নিযুক্ত 
করিয়! দিউন। 

কেকয়রাজ, ভরতের তাদৃশ বাক্য শ্রবণ 
করিয়া পরমপ্রীত হৃদয়ে বিবিধ-বিদ্যা-বিশা* 
রদ হ্থবিচক্ষণ আচাধ্যগণকে আনয়ন পূর্ববক 


| অধ্যাপনা কার্যে নিযুক্ত করিয়া দিলেন। 


কৈকেয়ী-নন্দন ভরত *আচার্ধ্যগণের সমীপ- 


| বর্ভী হইয়! পরম প্রযত্ব সহকারে বেদ বেদাঙ্গ 


প্রভৃতি বহুবিধ শাস্ত্াধ্যয়নে তৎপর হুই- 
লেন। তিনি শত্রত্থের সহিত বিনীত্ভাবে গুরু- 


'জন-সন্নিধানে উপস্থিত হইয়া আপনার শিষ্যতা 


স্বীকার পূর্বক আত্মোৎকর্ষ-সাধনের নিমিত্ত 
বেদ বেদাঙ্গ প্রভৃতি সমুদায় শান্তর অধ্যয়ন 











৮৩ 


শিল্প-বিদ্যা প্রভৃতি সমুদায় বিদ্য! শিক্ষা করিতে 
অভিলাধী হইয়া নানা আচার্য্ের সেবা 
করিতে লাগিলেন। তাহারা আলম্ত-পরিশূন্য, 
বিনয়ান্িত ও আঁচারবান হইয়া অধ্যবসায় ও 
প্রযত্ব সহকারে বুবিধ বিদ্যা শিক্ষ! করি- 
লেন। তীহাঁরা গুরু-শুশ্রষা-পরায়ণ হইয়া! 
বিনয়-সহরুত দাঁন দ্বার! সম্মান-বর্দান দ্বারা ও 
বিবিধ পুরস্কার দ্বারা আচার্্যগণের পুজা 
করিতে 'লাগিলেন। 

মহাত্মা ধীমান ভরত এইরূপে মাতামহ- 
গুছে অবস্থান পূর্বক একমাত্র বিদ্যাত্যাসে 
রত থাকিয়া বহুকাল অতিবাহিত করিলেন। 
পরে যে সময়ে তিনি-বিবিধ বিদ্যায় পারদর্শী 
হইলেন, তখন তাঁহার অভিলাষ হইল যে, 
বিদ্যারদ্ধ শীলরৃদ্ধ বয়োরৃদ্ধ জ্ঞানবৃদ্ধ অধ্যাত্ম- 
তত্ববিশারদ আত্মজ্ঞান-সম্পন্ন মহাত্মগণের 
নিকট তত্জ্ঞান লাভ করেন। 

মহাত্মা ভরত এইরূপ কৃতসঙ্কল্প হইয়া, 
ধাহার। ধর্মবিষয়ে সংশয়-চ্ছেদন করিতে 
পারেন, ধাহাঁর! ধর্ম্ার্থকাম-মৌক্ষ-রূপ চতু- 
ধর্বর্গের তত্ব অবগত আছেন, তাদৃশ সমুদায় 
মহাপুরুষের সেবা করিতে প্রবৃত্ত হইলেন। 
তিনি জ্ঞান-বিজ্ঞানে ও তন্বপরিজ্ঞানে কৃত- 
প্রবত্ব হইয়। এ সকল তত্বজ্ঞ মহাত্বার সহিত 
নিরন্তর জ্ঞানালোচন! দ্বারা পরম আনন্দে 
কাল যাপন করিতে লাগিলেন। 

* অনন্তর ভরত যে সময় আপনাকে ধন্মার্থ 

বিষয়ে ছিম-সংশয়, জ্ঞান-বিজ্ঞান-বিভূষিত, 
বিনয়-সম্পন্ন ও সর্বশান্ত্রপারদর্শী বিবেচনা 


শশা শিীীশিপাীপািশিিীটী 





রামায়ণ। 


করিলেন। পরে তিনি ও শত্রত্ম আন্ুপূর্ব্বিক 





করিলেন, তখন তিনি পিতার নিকট দূত 
প্রেরণ করিতে কৃতসঙ্কল্প হইয়! ত্রহ্মবাদী 
বৃদ্ধ পরমস্থহৎ কোন ব্রাহ্ণকে আহ্বান পূর্বক 
কহিলেন, ব্রহ্মন ! আপনি বেগবান অশ্বে 
আরোহণ পূর্বক ত্বরান্বিত হইয়া অযোধ্যা 
নগরীতে গমন করুন ; আমি এই মাতামহ- 
গৃহে যেরূপে কাল যাপন করিতেছি, তাহা 
পিতার নিকট মাতা কৌশল্যার নিকট ও 
জননী কৈকৈয়ীর নিকট সবিশেষ নিবেদন 
করিবেন ; আমার সর্ববাঙ্গীন-কুশল-সংবাঁদ ও 
আমার বিদ্যাগমের বিষয় সমুদায় পিতার 
নিকট ও মাতৃগণের নিকট বলিবেন। পরে 
রামের নিকট গমন পূর্বক আমার নাম করিয়া 


সম্মান সহকারে নিবেদন করিবেন যে, আপন- 


কার ভৃত্য ভরত আপনকার চরণদ্বয়ে প্রণি- 
পাত পূর্ববক পৃজ1 করিয়া! প্রসম্নতা প্রার্থনা 
করিতেছেন ; তিনি স্সিগ্ধ হৃদয়ে আপনকার 
কুশল ও অনাময় জিজ্ঞা হইয়া আমাকে 
প্রেরণ করিয়াছেন। 

অনস্তর আপনি আমার স্বরূপ হইয়া 
লক্ষণকে আলিঙ্গন পূর্ববক অনাময় ও কুশল- 
বার্ড জিজ্ঞাস! করিবেন; পরে আপনি মাতা 
কৌশল্যাকে, স্থমিত্রাকে, কৈকেয়ীফে ও 
মৈথিলীকে আমার প্রণাম জানাইবেন। 

অনস্তর দত, মহাত্মা! ভরত কর্তৃক এইরূপ 
আদি হুইয়! ক্রুতগামী তুরঙ্গে আরোহণ 
পূর্বক পদ্মপলাশ-লোচন মহারাজ দশরথ- 
কর্তৃক পরিপালিত রাজর্ষি ইন্ষাকু-কর্তৃক 
বিনির্্িত রমণীয় অযোধ্যাপুরীর অভিমুখে 


যাত্রা করিলেন। তিনি অনতি-দীর্ঘকাল 


৬ 





মধ্যেই রাজধানীতে উপস্থিত হইয়া রাজার 
নিকট ও রাজমহিষীগণের নিকট ভরতের 
আদেশানুরূপ সমুদয় বৃত্তান্ত নিবেদন করি- 
লেন; এবং কহিলেন, রাজেন্দ্র! অবিতথ-পরা- 
ক্রম মহীত্না ভরত আপনকার নিকট হইতে 
মাতামহ-গৃহে গমন করিয়! বহুবিধ কর্তব্য কর্ম 
সাধন করিয়াছেন। তিনি ধন্ুের্বদে, চতুর্বেবেদে 
ও নীতিশাস্ত্রে পারদর্শী হইয়াছেন ; অর্থ- 
শান্্ও তাহার শিক্ষা করা হইয়াছে । তিনি 
ব্যায়াম বিষয়ে, হস্তিশিক্ষা বিষয়ে, রথচর্ধ্যা 
বিষয়ে, বহুবিধ শিল্পবিদ্যা বিষয়ে, আলেখ্য 
রর লেখ্য বিষয়ে, লঙ্ঘন বিষয়ে, প্লবন 

» জ্যোতির্গণনা বিষয়ে আপনকার 


বালকাণ্ড সমাপ্ত । 


'দিলেন। 


১৮০ 


বাক্যান্ুরূপ আপনকাঁর অভিলধিতানুরূপ 
পারদর্শিতা লাভ করিয়াছেন। মহারাজ ! ভরত 
আপনকার নিকট হইতে গ্রমন করিয়া অবধি 
আলস্য-পরিশূন্য ও অধ্যবসায়ারূঢ হইয়া এই 
রূপ অনেক বিষয়ে কৃতকৃত্য ও বিবিধ-বিদ্যা- 
বিশারদ হইয়াছেন। 

'মহীপতি দশরথ, কৌশল্য] প্রভৃতি রাঁজ- 
মহিষীগণ, রাম ও লক্ষ্মণ দূতমুখে ঈদৃশ বাক্য 
শ্রবণ করিয়৷ যার পর নাঁই আনন্দিত হুই- 
লেন; পরে মহারাজ দশরথ, পরম প্রীত 
হৃদয়ে যথালোগ্যু সৎকার ও পুরস্কার পুরঃ- 
সর ভরত-দূতকে পরিতুষ্ট করিয়! বিদায় 


ঞ% 


রগ 





বালকাণ্ডের নির্ঘস্ট | 





বিষয় পৃষ্ঠা । 
বাল্মীকি-নারদ-সংবাদ ১ 
রাজ্যাতিষেক পর্যন্ত রামচরিত কীর্তন ** ২ 


রাঙ্গাভিধিক্ত রামের ভবিযা-ঘটনা-বর্ণন *** ৭ 
বালীকি-পিতামহ-সংবাঁদ চা 
বান্মীকির শোক-নিবন্ধন শ্লেবৌর আবির্ভাব ৮ 
রাঁমায়ণ-কাবা-গ্রণয়নে পিতামহের আদেশ ১০ 
বালীকির পরোক্ষ-জ্ঞান্ন ও 
কাব্যোপমংক্ষেপ 
কুশ ও লবের রামায়ণ অুধায়ন **" 
খধিগণের সমীপে রামায়ণ গান" 
অনুক্রমাণিকা 


সপ্ুকাও রাঁমায়ণের নির্ঘণ্ট 
রামায়ণের সর্গ-মংখ্যা ও শ্লোক-সংখ্যা "*" 


১১ 
রি 
১৪ 


১৫ 
১৬ 
২১ 


অযোধ্যানগরী-বর্ণন ২১ 
ছুর্গ-বর্ণন রি ২২ 
প্রজ।-বর্ণন তা ২৩ 

রাজ-বর্ণন ২৪ 
নাগরিকদিগের শ্বভাব-বর্ণন ২৪ 
তুরঙ্গ-মাতঙ্গাদি-বর্ণন *-. ২৫ 

অমাত্য-বর্ণন ২৬ 
অমাত্যগণের কার্য্যদক্ষতা-বর্ণন... ২৬ 
শান্তি-সখ-বর্ণন *** ২৭ 

স্মন্ত্-বাক্য ২৮ 


অশ্বমেধ যজ্জের প্রস্তাব ৪ 
রাজার পুত্রোৎ্পত্বি-বিষয়ে ভবিষ্য বাক্য 
খধ্যশঙ্গের উপাখ্যান ৩ 


খষ্যশৃঙ্গকে আনয়নার্থ গণিকাগণের যাত্রা ৩২ 
খষাশৃ্ধকে লইয়] গণিকা গণের প্রত্যাগমন ৩৫ 


২৮ 
৩০ 







৯১ 


১৩ 


১৪ 


৯৫ 


১৭ 


১৮ 


পিষয় ৃষ্ঠান্। 

খষ্যশৃঙ্গের আযোধ্যায় 
আগমন ৩৬ 
রাজ] দশরথের অঙ্গরাজো গমন -১" ৩৭ 


খধ্শূক্গ সহ দশরথের অযোপধ্যা-প্রত্যাগমন ৩৮ 


আশ্বমেধ-যজ্জ-সন্ত।র ৩৯ 
অশ্বমেপ যাচ্ছের চন] *** রি ৩৯ 
যজ্ঞ-সামগ্রী আহরণের আদেশ *"* ৪০ 

অশ্বমেধ-যজ্ঞ-আরস্ত ৪১ 
যঙ্ঞঞবাট-নিম্দাণ ৪২ 
রাজগণের নিমন্ত্রণ ৪৩ 

অশ্বমেধ-যজ্ঞ-কর্্ম ৪৪ 
অশ্বের প্রতাযাগমন্ঞু যজ্ঞ আর্ত ৪88 
অশ্ব-বিশসন, হোম ও দক্ষিণা-প্রদান ৪৭ 

রাঁবণ-বধের উপায় ৪৯ 
ত্রঙ্গার নিকট দেবগণের গমন * ৪৯ 


রাবণের দৌরাজ্মযবর্ণন ও দেবগণের প্রার্থনা ৫১ 


দিব্য-পায়সোৎপত্তি ৫২ 
প্রাজাপত্য পুরুষের আবির্ভাব ও চকুপ্রদান ৫৩ 


চরুবিভাগ, চুরুভক্ষণ, হিষীদিগের গর্ভ ৫৪ 
* রাজগণের বিদায় ৫৭ 
বিদায়কালে দশরথের বিনয়গর্ভ উপদেশ ৫৮ 


রাজগণের প্রতিগমন ও দশরথের পুরীপ্রবেশ ৫৮ 


খধ্যশৃঙ্গের প্রতিগমন ৫৮ 
দশরথ প্রভৃতির অন্থুগমন ও প্রতিনিবৃতি ৫৯ 
খষ্যশৃঙ্গের চম্পা নগরীতে প্রবেশ ৬০ 

ধষ্যশূঙ্গের বন-গুমন. * ৬০ 


বিভাগুক সমীপে লোমপাদের দূত-প্রেরণ ৬১ 
বিভাগুকের পুত্রবধূদর্শন “৬২ 





২. 


সর্গ 
১৯ 


২৩ 


২১ 


২২ 


২৩ 


২৪ 


২৫ 


২৬ 


২৭ 


২৮ 


নির্ঘনট পত্র। 


বিষয় পৃষটন্ক। 

দশরথের পুত্রোৎপঞ্ভি ৬২ 
রাম প্রভৃতি চারি ্রাতার জন্ম **" ৬ 
রঃ ,,. নামকরণ ৬৪ 
খক্ষ ও বাঁনরগণের উৎ্পন্তি ৬৫ 


ব্রহ্মার আদেশে দেবগণের ভূতলে অবতরণ ৬৬ 

দেবাংশ-সম্ভৃত খক্ষ ও বানরগণের পরাক্রম ৬" 

রাজা দশরথের নিকট বিশ্বা- 
মিত্রের আগমন 


পুন্নগণের নারির দশরথের চি 
বিশ্বামিত্রের অভার্থন] *. ত* 


৬৭ 


৬৭ 
৬৮ 


বিশ্বামিত্রের বাক্য 


বিশ্বামিত্রের যজ্ঞ বিদ্ব-্বর্ণন 
রাঙ্স-বধার্থ রামকে লইয়া যাইবার প্রার্থনা ০ 


দশরথের বাক্য ৭১ 
বালক.পুত্র-প্রেরণে দশরথের অশ্বীকার ... ৭১ 
সৈন্য রাজার স্বয়,সূদ্ধ-যাত্রা-প্রার্থন। *** ৭২ 

বশিষ্ঠের বাক্য ৭৩ 
বিশ্বীমিত্রের ক্রোধ ০০, ৭৩ 
দশরথের প্রতি ধশিষ্ঠের সুপদেশ ৭৪ 

বিদ্যা-প্রদান ৭৫ 
বিশ্বামিররের সহিত রাঁম ও লক্ষণের গমন ৭৫ 
ছয় ক্রোশ দূরে আবাস গ্রহণ ** ৭৬ 

রামের অনঙ্গাশ্রমে বাস ৭৭ 
গঙগা-দর্শনার্থ যাত্রা £.. ৭৭ 
অনঙ্গ-আশ্রম-বিবরণ-বীর্ভন ৭৭ 

তাড়কা-বন দর্শন ৭৮ 
বিশ্বীমিত্র প্রভৃতির নদী পার ৭৮ 
মলজ ও করা নগরের ধ্বংস-বিবরণ ণ৯ 

তাঁড়কার উৎপত্বি-কথন ৮০ 


স্থকেতু নামক যক্ষের উপাথ্যান 


রামের প্রতি তাড়কা-বধের আদেশ ৮১] 





স্গ 
২৯ 


৩ 


০ 


, ৩২ 


৩৩ 


৩৪ 


৩৫ 


৩৬ 


৩৭ 








বিষয় পৃষ্ঠাঙ্ক। 
তাঁড়কা-বধ ৮২ 
রামের ভাঁড়কা-বধ-ন্বীক1র ৮২ 


রামকে দিব্যান্জ-প্রদানার্থ দেবগণের আদেশ ৮৪ 


দিব্যান্্-প্রদান ৮৪ 


দিব্যাস্্ সমুদায়ের প্রভাব ও নাম-কীর্ভন ৮৪ 
রামের মিকট মৃষ্ঠিমান দিব্যান্ত্রের আবির্ভাব ৮৫ 


জন্তকাস্ত্র প্রদান ৮৬ 
দিব্াস্্ব সমুদায় প্রতিসংহারের বা ৮৬ 
সিদ্ধাশ্রম দর্শন 2৮ ৮৭ 

রামের সিদ্ধাশ্রমে বাঁস ৮৭ 
বামনাশ্রম- বৃত্তান্ত ৮৭ 
রাম ও লক্ষণের সিদ্ধাশ্রমে প্রবেশ ৮৯ 

বিশ্বামিত্রের যজ্ঞ ৮৯ 
মারীচ প্রড়তি রাক্ষসের আগমন ৯৪ 
স্ুবাহু প্রতি রাক্ষস-বধ ৯০ 

শোণ-তীর-নিবাঁস ৯১ 


রামের মিথিলা-গমনোদ্যোগ ৯১ 


শোণ-তীরে সুসমৃদ্ধ দেশ দর্শনে রামের প্রশ্ন ৯২ 


কান্যকুজ দেশের উৎপত্তি এবং 
ব্রহ্মদত্তের বিবাহ ৯২ 


কুশনাভের কন্যাগণের কুজত] '"" ৯৩ 
্রহ্মদত্তের সহিত কুজ। কন্যাদিগের বিবাহ ৯৫. 


বিশ্বামিত্রের বংশ-বর্ণন ৯৬ 
গাঁধির জন্ম ** ৯৬' 
কৌশিকী-নদীর (উৎপত্তি ৯৬ 

গঙ্গার উৎপত্তি ৯৭ 
সকলের গঙ্গ।-তীরে আবাস-গ্রহণ ৯৮ 
উম! ও গঙ্গার সংক্ষিপ্ত বিবরণ ৯৮ 

উমা-মাহাত্ময ৯৯ 
উমা-মহেশ্বর-সঙ্গম-কালে দেবগণের প্রার্থনা ৯৯ 
দেবগণের প্রতি উমার শাপ '*' ১০০ 


শা াটপশীা্ীীশািটীতেসি 











নির্ধন্ট পত্র। ৩ 

মর্গ বিষয় ৃষ্ঠাঙ্ক। | মর্গ শিষয় ৃষ্টাঙ্ক। 
৩৯ কুমারোৎপত্তি ১০১; ৫০ অহল্যার শাপ/মাঁচন ১২৪ 
ক্ষার নিকট দেবগণের গমন ..* ১০১ বিফলীরুত দেবরার্জের মেষ-বুষণ-প্রাপ্তি ১২৪ 

আগ্নি হইতে গঙ্গার গর্ভাধান *** ১০১ রামের গৌতমাশ্রমে গমন ১২৫ 

৪০ সগর-তনয়গণের জন্ম ১০৩ | ৫১ জনক-সমাগম ১২৬ 
পত্পীর সহিত সগরের তপস্! ১০৩ রাজর্ষি জনকের যক্ঞব্লাট দর্শন ১২৬ 
প্রজাগণের প্রতি অসগঞ্জার দৌরাত্ম্য ... ১০৪ | *« "জনকের নিকট রামের পরিচয় ১২৭ 

৪১ পৃথিবী-বিদারণ ১০৪; ৫২. শতানন্দ-বাক্য ১২৭ 
সগরের অশ্বমেধ যজ্ঞ *** ১০৪ রামের নিকট বিশ্বামিত্রের প্রভাব-বর্ণন ১২৮ 
সগর-তনয়গণের অশ্ব-অন্বেষণ '* ১০৫ বিশ্বামিত্রের বশিষ্টাশ্রমে প্রবেশ ১২৮ 

৪২ কপিল-দর্শন ১০৬ | ৫৩ বিশ্বামিত্রের নিমন্ত্রণ ১২৯ 
সগর-তনয়গণের ভূতল-খনন "** ১০৬ বশিষ্ঠের সহিত খিশ্বামিত্রের কথোপকথন ১২৯ 
কপিলের কোপে সগর-তনয়গণের ধ্লংস ১০৭ | » কামধেনুর প্রতি আতিথ্য-করণের আদেশ ১৩০ 

৪৩  সগর রাজার যজ্ঞ-সমাপ্তি ১০1 ৫৪, বশিষ্ঠ-বিশ্বামিত্রসংবাদ ১৩০ 
পিভৃবাগণের অনুসন্ধানার্থঅংগুশানের যাত্রা! ১০৮ কামধেনু-কর্তৃক অননব্ঞনাদির সৃষ্টি ১৩০ 
গঙ্গাবতারের উপদেশ “১০৯ বিশ্বামিরের কামধুন্স-প্রার্থনা *** ১৩১ 

8৪ ভগীরথের প্রতি বর-প্রদান ১০৯ | ৫৫ ধেনুহরণ ও রশিষ্ঠ-বাক্য. ১৩২ 
গঙ্গাবতারার্৫থ অংশুমাঁন ও দ্দিলীপের তপস্যা ১০৯ কামধেনু-কর্তৃক সৈন্য সৃষ্টি ১৩৩ 
ভগ্গীরথের তপস্যা ও বরপ্রাপ্তি ১১০ বিশ্বাগিত্রের সৈনা-সংহার ১৩ 

৪৫ গঙ্গাবতরণ ১১১৫৬. বশিষ্ঠাশ্রমদাহ ১৩৩ 
মহাদেবের নিকট গঙ্গার দর্পচুর্ণ , ১১২ বিশ্বামিত্র-পুত্রগণের ভন্মীকরণ ৰ ১৩৪ 

জহুর নিকট গলার দর্পণ ১১৪ বিশ্বামিত্রের তপদ্যা ও দিব্যাস্ত্রলাভ ... ১৩৪ 

৪৬ * অম্বতোঁৎপন্তি ১১৬1 ৫৭ বিশ্লীমিত্র-গ্রতিজ্ঞ। ১৩৫ 
“সমুদ্রমন্থন .... ০১ তত ৪2১১৭ বশিষ্ঠের বহ্মদণ্ডে দিবাস্ত্র পরাভব ১৩৫ 
সুরাস্থরগণের সংগ্রাম ১১৯ তরাঙ্গণত্ব-লাভাঞ বিশখ্বামিত্বের তপঃ-প্রবৃত্তি ১৩৬ 

8৭ গর্ভ-ভেদ ১১৯ 1 ৫৮ * এবিশ্বামিত্র গ্রশহনা ১৩৬ 
দিতির তপস্ত! *** ১১৯ বিশ্বামিত্রের তপন্যা “* ১৩৬ 
দেবরাজের পরিচর্ধ্য। ও ছিদ্রান্বেষণ ১২০ খিশ্বামিত্রের পুঞোৎগন্তি ১ ১৩৭ 

৪৮ প্রমতি-সমাঁগম ১২০ 1 ৫৯ ত্রিশস্কু-প্রত্যাখ্যান ১৩৭ 
উনপঞ্ধাশৎ মরুতের উৎপত্তি ** ১২১ ব্রহ্মার নিকট বিশ্বামিত্রের রাজর্ষিত্ব-লাঁভ ১৩৭ 
বিশাল] নগরীর বিবরণ **- ১২১ বশিষ্ঠ-তনয়গণের নিকট ভ্রিশস্কুর গমন ১৩৮ 

৪৯  ইন্দ্রও অহল্যার প্রতি শাপ ১২২ ৭৬০ ত্রিশস্থ-শীপ ২, ১৩৯ 
মহর্ষি গোতমের আশ্রম দর্শন * ১২৩ ্ ত্রিশঙ্কুর চাগডালত্ব-প্রাপ্তি ১৩৯ 
দেবরাজের অহল্যা-গমন ১২৩1, বিশ্বামিত্রের নিকট ত্রিশঙ্কুর গমন ১৩৯ 





(0 রা 


জি 


৬১ 


৪: _র্ 


, শপ শাশীশাাটাীশিাীীিপাটীশা তাপ? 





নির্ঘনট পত্র। 








বিষয় পৃ্ঠঙ্ক ॥ সর্গ বিষয় ৃষ্টাঙ্ । 
বশিষ্ঠ-ততয়গণের ডি শাপ ১৪০ | ৭১ দ্রশরথ-জনক-সমাগম ১৫৯ 
ত্রিশঙ্কুর জ্জের আঁয়োজন ০০১85 সৈন্য দশরথের মিথিলায় যাঁরা. *** ১৫৯ 
খষিগণের নিমন্ত্রণ ** ১৪০ বিশ্বামিত্রের সহিত দশরথের সাক্ষাৎ ** ১৬০ 
ত্রিশঙ্কুর স্বর্গারোহণ ১৪১ 1 ৭২ রঘুকুল-কীর্তন ১৬১ 
ভিশল্কর যক্ঞান্ষ্টান" *" ১৪২ কুশধ্বজকে আনয়ন-জন্য দুত-প্রেরণ ** ১৬১ 
বিশ্বামিজের সৃষ্টি ০ ১৪৩ বশিষ্ঠের প্রতি সু্ধ্যবংশ.বর্ণনের ভারার্গণ ১৬২ 
শুনঃশেফ-বিক্রুয় ১৪৩ 1 ৭৩ জনকবংশ-বর্ণন ১৬৩ 
বিশ্বামিদের পুক্ষরারণ্যে গমন ' ০১১৪৩ সাঙ্কাশ্াধিপতি-কর্তৃক মিথিলা-অবরোধ ১৬৪ 
অন্বরীষের নরমেধ যন্ত আরম্ভ ***. *** ১৪৪ সাঙ্কাশ্তাধিপতি সধন্বার পরাজয় .. ১৬৪ 
অন্বরীম-যজ্ঞ ১৪৫ | ৭৪ গোদান ১৬৫ 
এ নিজ পুত্রগণের গতি শাপ "১৪৬ কুশধ্বজের কন্যাদয়-প্রার্থনা ১৬৫ 
নঃশেফের মুক্তি 1 * ১৪৭ রাজকুমার-চতুষ্টয়ের বিবাহকাল-নিবপণ ১৬৫ 
মেনকা-নির্ববাসন ৯৪৭ ; ৭% দশরথ-তনয়-পরিণয় ১৬৭ 
মেনকাঁর সহিত বিশ্বামিত্রের বিহার "১৪৮ জনক-ভবনে সপুত্র দশরথ প্রভৃতির গমন ১৬৭ 
বিশ্বামিন্সের তপস্যা ও মহ্র্ধিত্বলীভ *** ১৪৯ বধূসমেত রাজকুমারগণের স্বশিবিরে গমন ১৬৯ 
রম্তার প্রতি শাপ ১৫০ 1 9৬ জামদগ্ন্-সমাগম ১৬৯ 
বিশ্বামিত্রের আশ্রমে রম্তার গমন "** ১৫০ নববধূ-সমেত কুমাঁরগণের অযোধ্যা-াত্রা ১৬৯ 
রম্তাকে শাপ দিয়! বিশ্বামিত্রের অনুতাপ ১৫১ অণ্ডত ও শুভ লক্ষণ দর্শনে দশরথের শঙ্কা ১৭০ 
বিশ্বামিত্রের ত্রাক্মণত্ববলাভ ১৫১ ৭9 জামদগ্ন্য-পরাঁভব ১৭১ 
বিশ্বামিত্রের মন্তক হইতে ধৃমরাশি-নির্গম ৯৫২ জামদগ্োর নিকট দৃশরথের অন্থুনয়-বিনয় ১৭১ 
বিশ্বামিত্রের নিকট দেবগণের আগমন ""* ১৫২ বিষুচাপ-মাহাত্ব্য বর্ণন ১ ১৭২ 
জনক-বাঁক্য ॥ ১৫৪ | ৭৮ অধযোধ্যা-প্রবেশ ১৭৫ 
দিবা শরাসনের বিবরণ ০১১৫৪ অস্তঃপুরে নববধূদিগের প্রবেশ ৮৫ 
মিথিলা অবরোধ ৮১৫৫ রাম ও সীতার পরম্পর প্রেম *'* *৮ ১৭৬ 
হরকার্নুক-ভঙ্গ 5৫৬ 1 ৭৯ ভরতের মাঁতীমহ-গৃহে গমন ১৭৬ 
হর-শরাসন-আনয়ন **" ৮ ১৫৬ ভরতের প্রতি দশরথের উপদেশ. *** ১৭৭ 
ধন্র্তঙ্গ ও অযোধ্যায় দূত-প্রেরণ ৮ ১৫৭ রাম ও লক্ষণের পিতৃ-গুশ্রযা :.১ ১ ১৭৯ 
জনক-দৃত-বাক্য ১৫৭ | ৮০ ভরত-দূতাঁগমন ১৭৯ 
দশরথের নিকট জনক-দুতের গমন. "" ১৫৮ ভরতের বিদ্যা-শিক্ষা ১ ১৮০ 
দ্রশরথের মিথিলা" গমনে উদ্যোগ." ১৫৯ দূতের প্রতি ভরতের উপদেশ *.* . ** ১৮, 
মি 
বাঁলকাণ্ডের নির্ঘণ্ট পত্র সমাপ্ত । 


পপশাপিিপপিশিিিপাশ 





২] 


কাট: সপ্ততিরদ্বিতোহতিবিততো রিষালবালোপিভ। 


আদিকবি মহর্ষি বালীকি প্রণীত 
রামায়ণ| 


বালকাণ্ড। 


ূ বাঙ্গালা-অনুবাদ। 


রীকুষ্তগোপাঁল ভক্ত কর্তৃক সম্পাদিত। 


“বালীকি গিপ্রিসন্তুচা রামান্তোনিধি সঙ্গ 21 


অমস্রামাযণী গঙ্গ। পুনাছু ভূবনত্রপনম্‌॥” 


9৪ 





নৃতন বাঙ্গালা যান্তে শ্রীদ্ধারকানাথ বিদ্যারত্ব কর্তৃক, 
মুদ্রিত ও প্রকাশিত। 


সিডির তিতা রাড 5852 ন ভি 
দর ও 82898 08515 83588115/588ন5া ই] 


] 
গোপীকৃঞ্ণচ পালের লেন নং ১৫: 








সগ 


১ 








অযোধ্যাকাণ্ডের নির্ঘ্ট। 


বিষয় * *. পৃষ্ঠাঙ্ক। 
রাম-বনবাসের উপায়-চিন্তা ২২ 
মস্করা কর্তৃক বরদ্য় প্রার্থনার উপদেশ... ২২ 
ব্হ্ষমশীপে কৈকের়ীর মতিত্রম তত ২৪ 
-কৈকেয়ীর বর-প্রার্থনা ২৬ 
ক্রোধাগারে কৈকেয়ীর ভূতলে শয়ন ও 
রঙ ভূমণ-ত ত্যাগ ৪? ৫8 ৬ 


ক্রোধাগারে দশরথের গমন ও মান-ভঞঙ্জন ২৮ 





দশরথের শপথ ১ 5১৯ 
কৈকেয়ীর বরদ্বর প্রার্থনা ৮৮ 2 ৩০ 





কৈকেরীর নিকট রাজার অন্ুনয়.ধিনয়. ৩২ 
কৈকেমীর তিরস্কারে মহারাজের বিলাপ ৩৭ 


দশরথের বিলাপ ৪২ 
কৈকেরীর কঠোর বাক্য শ্রবণে মহারাজের 
*. তিরস্কার "'* ৮ ৪২ 
পুনর্বার মহারাজের অনুনয়বিনয় ",* ৪৪ 
কৈকেয়ীর তিরস্কার ৪৫ 


* কৈকেী করুক সতমুনিষ্ঠার প্রশংসা ৪৫ 


প্রাতঃকালে স্বমঙ্ক্রেরে আগমন ও প্রবোধন ৪৬ 





সুমন্ত ্বারা বশিষ্ঠের আগমন মংবাদ প্রেরণ ৪৮ 
দশরথের রামচন্ত্র দর্শনাভিলাষ ... ৪৯ 


আভিষেচনিক দ্রব্যের উপক্ষেপ্‌ ৫০ 
আভিষেচনিক দ্রব্য পমুদায় বর্ণনা *'£ ৫৭ 


স্পা (পাপ 
বিষ ৃ্ঠাঙ্ক। | সঙ্গ 
রামচন্দ্রের রাজ্যাভিষেক-প্রস্তাব ১ 
ব্লামচন্দ্রের অসাধারণ গুণাবলী বর্ণন... ১ 
রামচন্দ্রকে রাজ্য দিবার নিমিত্ত প্রক্কতিমণ্ড- 
লের প্রার্থনা, ৮৮ ৩ রঃ 
দশরথানুশাসন ৫ 
প্রককৃতিমগ্লের প্রার্থনা! বাক্যে দশরথের 
পরিতোষ ১ ১ ৫ 
আহৃত রামচন্দ্রের প্রতি উপদেশ .,' ৯), 
রাম- রাজ্যোপনিমন্ত্র ১৩ 
দশরথ কর্তৃক রামচন্ত্রের পুনরাহ্বান ** ১৭, 
হিলি নিকট রামচন্দ্রের বাতির 
সংবাদ-কথন ** ৯ ১২ 
অভিষেক নিমিত্ত রামের উপবান 
৮ বিধান ১২. ১ ৩ 
রামচন্জ্রের নিকট বশিষ্ঠের গমন "১ ১২ 
বঙ্গিষ্টের উপদেশ .... ১১ ০০১৩ 
. অযোধ্যার শোভা-বর্ণন ১৪ 
রাজ্যাভিষেকার্থ রামচন্দ্রের বংযম ... ১৪; ১১ 
চতুর্দিকে রাজ্যাভিষেক-বার্তা-প্রচার "১৫ 
কৈকেয়ী-মন্থরা-সংবাদ ১৬ 
প্রাসাদ-শিখরারঢ় মন্থরার নগরী-শোভা 
দর্শন : * 2১৬ 
কৈকেয়ীর নিকট মন্থরার গমন ** ১৭ 
মন্থুরা-বাক্য ১৭ [,১২ 
কৈকেয়ী-দত্ত পারিতোধিক দূরে নিক্ষেপ 
পূর্বক মন্থরার তিরস্কার "১৮ 





ও কর্তৃক রাজনীতির কুটিলতা বর্ন ২৭] 


রামচন্ত্রকে আনয়ন করিবার জন্য স্ুমস্ত্বের 
গমন 5০5 ১০০ ৫২ 

















ং নির্ঘণ্ট পত্র। 
র্গ বিষয় ৃষ্ঠান্। সর্গ বিষয় ৃষ্ঠন্ক। 
১৩. রামাহ্বনি ৫৩ |২২  কৌশল্যার বাক্য ৭৯ 
রামচন্দ্রের নিকট সুমনের রাঁজান্তা-কথন ৫৩ রাজার আজ্ঞাপালনে কৌশল্যার নিষেধ ৮০ 
রাজার নিকট রামচন্ত্রের গমনকালে প্রজা- মাতৃ-আক্ঞা পালনের নিমিত্ত কৌগগ্যার 
গণের আননদ-কোলাহল "'. ৫৫ উপদেশ *** ৮০ 
১৪ রামচন্দ্রের দশরথ-সমীপে গমন ৫৬ । ২৩ কৌশল্যার নিকট রামের 
রামচন্দরের গমনকালীন নগবীর শোভী-দর্শন ৫৬ অনুনয়-বিনয় ৮০ 
পুরবাসিনীদিগের আশীর্বাদ.” ৫৬ রাম কর্ডুক পতিব্রতী-ধর্মকথন. "৭ ৮১ 
১৫... রামচন্দ্রের প্রতি বনগমনের কৈকেছী ও মহারাজের নির্দোধতা কখন ৮২ 
আজ্ঞা ৫৭ | ২৪ র(ম-বনবাসে কৌশল্যার 
মহারাজের অবস্থা দর্শনে রামচন্দ্রের শঙ্কা ৫৭ সম্মতি ৮২ 
রামচন্ত্রের নিকট বকৈকেয়ীর বর-প্রীর্থনা- কৌশল্যার বনগমনে ইচ্ছ। ৪১১ ৮২ 
রিতুর, ও, ক কিনি রামচন্দ্র কর্তৃক কৌশল্যার পতি-সেবার 
১৬ রামচন্দ্রের বনগমনে প্রতিজ্ঞা, ৬০ উর: 
রামচান্ের পিস পালনাঙ্গীকার... ৬৮:২৫. রামচন্দ্র নিমিত্ত কৌশল্যার 
কে"শলাব নিকট বামচন্দ্রের গমন *** নি ্বস্তযয়ন ৮৪ 
১৭ কৌশল্যা-বিলাপ ৬৩ কৌশল্যার বিলাপ. * ৮৪ 
কৌশঙ্লার নিকট বনগমন-ৃত্তাস্ত-কথন ৬৫ কোশল্যার নিকট বামচন্দ্রের বি গ্রহণ ৮৭ 
পাবা ্ । 
রামের বনবাস শ্রবণে কৌশল্যার মৃচ্ছ! ৬৫ ২৬ মীতার নিকট রামের বিদাঁয় 
১৮ কৌশল্যার অনুনয় ৬৭ প্রার্ঘনা' রি 
কৌপব্যা কর্থঁক রামচন্্রের বনগমন-পরতি- সীতার নিকট রামচন্দ্রের গমন "৭ ৮৭ 
ও এ, রি সীতার প্রতি রামচন্দ্রের উপদেশ * ৮৯ 
লক্ষণের ক্রোধ 58, ১ ৬৭ ীত 
২৭ বনগমন-প্রস্তাব 
১৯ রাম-লক্ষষণ-সংবাদ ৭২ 8555 ৃ রঃ 
টা সীতার বনগমনের কারণ প্রদর্শন *** ৯০ 
ভিত্ত নে টি টি র্‌ দীতার বনগমনে রামের অসম্মতি ** ৯২ 
দৈবের অপরিহরবীয়তা-বর্ণন. ০৮ ৭৩২৮. সীতার নিকট বনবাস-দোষ 
২০. লক্ষণের ক্রোধ ও বীরদর্প ৭৪ প্রদর্শন ৯২ 
স্তর রাজার আল্ঞাপালনে লক্ষণের নিষেধ ৭৬ সি রা তর-ব্দি "++ ৯২ 
লক্ষণের যুদ্ধ করিবার আজা প্রার্থনা রা অরণ্যে বিবিধ-কষ্ট-বর্ণনা **" ৯৩ 
২১ লক্ষাণের সান্তনা ৭৮ | ২৯ বন-গমনের নিমিত্ত সীতার 
€ । মহারাজের সেবা-শুজীধা করিবার নিমিত্ত অনুনয় ৯৪ 
লক্ষণের প্রতি আদেশ. "১ ৭৮ সীতার সিদ্ধাদেশ কথন ৯৫ 
সীতার পতিব্রতা-ধর্ম-কীর্তন ৯৬ 





লক্ষণের বনগমন প্রীর্থনা "৮ 2 ৭৯ 





৩০ 


৩১ 


৩২ 


৩৩ 





৩৪ 


৩৫ 


৩৬ 


11৩৭ 


নর্গ 


মর্গ 


বিষ ৃষঠাঙ্ক। 
দীতার বনগমনে রামের 
সম্মতি ৯৬ 
সীতার ক্রোধবাক্য ৮ দত ৯৭ 
রামচন্ের পান্বনা-বাঁক্য :১*১ ৮ ৯৯ 
লম্মনণের প্রতি বনগমনের 
অনুমতি ১০০ 
পুনর্ধার লঙ্গাণের বনগমন-প্রতিষেধ ১০০ 
আচাধ্য-গৃহ হইতে শরাসন আনয়নের 
আদেশ ** ২ ১০২ 
ধনবিতরণ ১০৩ 
সুযুজ্ঞকে ধনরত্ব-প্রদান ১2৩ 
বৃদ্ধ দরিদ্র ত্রাহ্মণ সম্বন্ধে রামচন্দ্রের 
পরিহাস. ১১35৫ 
উদাসীন-বাঁক্য ১০৬ 
রাম লক্ষণ ও সীতাঁকে বনগমন করিতে দেখিয়া 
পৌরগণেরবিলাপ. * ১০৭ 
রামচন্দ্র দশরথ-ভবনে গমন 2 
দশরথ-বিলাঁপ ১০৯ 
কৈকেয়ীর তিরস্বারা :* ১০১০৯ 
রামচন্দ্রের পিক্ঁভবনে উপস্থিতি ***. ১১১ 
দশরথ-আখানন ১১১ 
রাজার নিকট সার্ধত্রিশত মহিলার গমন ১১১ 
বামচন্দ্রের বনগমনে দশরথের আজ্তা ১১৩ 
*স্মন্ত্র কর্তৃক কৈকেয়ীর তির- 
স্কার ১১৫ 
কৈকেয়ীর মাতৃ-বৃতান্তকথন *"* ১১৭ 
সমন্ত্রের উপদেশ ** ১১৮ 
সিদ্ধার্থ-বাক্য ১১৮ 
ঘামের সহিত ধনসম্পত্তি-প্রেরণের প্রস্তাব ১১৮ 
রামের সহিত দশরথের বমগমনেচ্ছা ১২০ 
রামচন্দ্রের চীর-পরিগ্রহা. ১২০ 


৩৮ 


৩৯ 


8 


০ 


৪১ 


৪২ 


৪৩ 


8৪ 


৪৫. 


৪৬ 


স্থামচন্ত্রের বনবাঁসৌপযোগি-ব্য-প্রীর্থনা ১২১ | 


কৈকেনীরু ছিরধান ০ ৯২১ 


, মহিলাগণ-পরিবৃত দশয্থের বহির্গষনা ১৩০ 


পুরজন-বিলাপ ১৩২ 
পৌরগণের রাজনিন্দা ০৮১৩২ 
অযোধ্যা নগরীর ছুরবন্থা তত১৩২ 

দশরথ-বিলাপ ১৩৩ 
দশরথের ভূতলে পতন "'* ঠা? ১৩৪ 
দশরথেন কৌশল্যাৃহে গমন ** ১৩৫ 

| কৌশল্যার বিলাপ ১৩৬ 
কৌশল্যার রামাগমন-প্রত্যাশী ৮.৮. ১৩৭ 
কৌশল্যার নিরাশাবস্থা ''* ১৩৭ 

ব্রাহ্ধণগণের বিলাপ ১৩৮ 
ব্রাহ্মণগণ-দর্শনে রামের রথাবতরণ ১৩৯ 
ব্রাঙ্ষণগণের বনগমন-প্রতিজ্ঞা "১৪০ 

বামচন্দ্রের তমসা-তীরে 

বাস ১৪০ 
রামচন্ত্রের তমসাদর্শন * ৮১৪০ 
পৌরগণেরৎনিদ্রাবস্থায় রামচন্ত্রের. . 

প্রস্থান ১ ১8২ 


নাগরম্্ীদিগের স্ব্ব পতিকে তিরঙ্কার ১৪৫ 










দে 








বিষয় | পৃ । 
সীতা-সমাদেশ ১২৪. 


মহারাজ দশরথের রথ-যুঁজনার আঁদেশ ' ১২৪ 
সীতার প্রতি কৌশল্যার উপদেশ *** ১২৫ 


রামচন্দ্রের অরণ্য-যাত্রা ১২৭ 
লক্ষণের প্রতি স্ুমিত্রার উপদেশ ..* ১২৮ 




























সিরা বিলাপ ও গ্রাগতাাগের সংকল্প ১৪৩ 
পৌরগণের অযোধ্যা প্রত্যাগমন.. ১৪৪ 


নাগর-্ত্রী-বিলাপ 






১৪৪ 









নাগরন্ত্রীদিগের বনগমনে চেষ্টা ্‌ ১৪৬] 
সেক ওত «১8 

গোমতী-নদী-অস্িক্রয ” ১৪৮ 

নিম রাখেন আগমন . ১৪৮ 












8৭ 


৪৮ 


৪৪৯ 


৫১ 


৫২ 


৫৩ 


৫৪ 


৫৫ 


৫৬ 


€৭, 


রগ 


বিষ পৃষ্ঠা । 


ইস্থুদী-মূলে আবাস-গ্রহণ ১৪৮ 
রামচন্তের তিন্ন রাজার অধিকারে গমন. ১৪৯ 


ভাগীরখী-নর্শন 5৪৪ 5৪০ 5০৬ ১৪৭৯ 
সৌমিত্রি-বিলাপ ১৫২ 
লক্ষণের নিকট নিষাদরাজের বাক্য. ১৫২ 
নিষাদ-রাজের নিকট লক্ষণের পরিতাগ- * 
বাক্য ৩৪ ৪১৪৮ ১৫৩ 
রাম-সন্দেশ ১৫৪ 
নিষাদ-রাজের নৌকানয়ন ১৫৫ 
স্থমন্ত্রের বিলাপ 45৪ টি ১৫৫ 
লন্গমণ-সন্দেশ ১৫৭ 


' পিতার প্রতি লক্ষণের পরুষ বাক্য . ১৫৭ 


পরুষ বাক্য কথনে রামচন্ত্রের নিষেধ ১৫৮ 


সথমন্ত্রবিসর্জন, , ১৫৯ 
সুমন্ত্রের বাক্য কত ৪৩ 5৮৪ ১৫৯ 
ভুমন্ত্রে বনবাস প্রস্তাব ***. ৮ ৯৬০ 

গঙ্গা-সম্ভরণ ১৬১ 
রামচন্দ্রে জটাধারণ  +* ৮ ১৬১ 
গঙ্গার পর-পারে গমন "৮ ৮১৬৩ 

রাম-বিলাপ ১৬৪ 
রামচন্ত্রের পর্ণশয্যায় শয়ন ০১৬৪ 
লক্মণের সান্বনাবাক্য :* ** ৯৬৬ 

ভরদ্বাজাশ্রমে গমন ১৬৭ 
রামচন্তরের প্রয়াগ-তীর্ঘে গমন "১৬৭ 
ভরদ্বাজের সহিত রামচন্দ্রের কথোপকথন ১৬৮ 

যমুনাতীরে বান 4. ১৭০ 
তরদ্বাজের নিখটর রামচন্দ্র বিদায় গ্রহণ ১৭ 

যমুনার পর্র-পারে গমন ***. *** ১৭১ 
চিত্রকুট-নিবান ১৭২ 
চিত্রকুট পর্বতের শোভ। ৮৫১৭২ 
দাস নির্মাণ ** ১৭৩ 
হুমন্ত্রের প্রত্যাবর্তন ১৭৪ 
পৌরগণ-বিলাপ তত ১৭৫ 


রাজার নিকট হুমন্ত্ের গ্রত্যাগষন ১৭৬ 


নির্ঘপ্ট পর । 


মর 


৫৮ 


৫৯ 


৬১ 


৬২ 


৬৩ 


৬৪ 


৬৫ 


৬৬ 


৬৭ 


৬৮ 


রামচন্দ্রের সংবাদ-কথ ণ 


রামচন্ত্রের অবশিষ্ট-সংবাদ-কথন 


কৌশল্যার বনগমনপ্রার্থনা 
অরণ্যগত রাম ও সীতার অবস্থা-বর্ণন 


কৌশল্যার তর্ারাকঃ 


কৌশল্যার পুত্রোপদেশ-ম্মরণ 
কৌশল্যার বিলাপ 


দশরথের প্রতি তিরস্কার ***. *'* 
তিরস্কার শ্রবণে মহারাজের মোহ ''* 


কৌশল্যার অনুনয়-বিনয় 


সুমিতার আশ্বীস-প্রদান 
খষিকুমার-বধ-বৃত্তান্ত 


মৃগয়ার্থ দশরথের সরযূতীরে গমন 
বাশবিদ্ধ খষিকুমারের বিলাপ 


ভন্ধমূনির নিকট দশরথের গমন **, 
সন্ত্রীক অন্ধমুনির চিতারোহণ 


অন্তঃপুরে আক্রন্দন 
দশরথের মৃত্যু-শ্রবণে সকলের আগমন 
দশরথের সৃত-শরীর-রক্ষা 


কৌশল্যার বিলাপ ও অনুতাপ . 
যগিরের আগমন বৃ শরীর তৈলে 








ৃষ্ঠা। 
১৭৭ 


৯৭৭ | 
১৭৮ 











১৮০ 
১৮০ 
১৮১ 

১৮৩ 


১৮৩ 
১৮৩ 



























১৮৪ 


১৮৪ 
১৮ড 


৯৮৭ 
১৮৮ 
১৯০ 


১৯৩ 


২০৭ 
২০৭ 


২১৩ 













নির্ঘষ্ট গঞ্র। ৫ 





রগ 


৬৯ 


৭০ 


৭১ 


৭২ 


৭৩ 


৭8 


৭৫ 


ণ৬ 


৭৮ 


বিষয় 


অরাজকতার দোঁষ 
সচিবগণের সভাধিবেশন *' *** 
ইক্ষাকুবংদীয় কোন বাকিকে রাজো 
অভিষিক্ত করিবার প্রস্তাব ... 
দূত-প্রেরণ 
সভাপতি বশিষ্ঠের মত প্রকাশ 
দূতগণের গিরিত্রজ-নগরে গমন 
ভরতের ছুঃস্বপ্ন-দর্শন 
ভরতের বয়সাগপের প্রশ্ন *" 
ভবতের ছুংস্বপ্ন বর্ন ও বিষাদ ! *** 
দূত-সন্দর্শন 
দৃতগণের বাক্য **. ৮ 
ভরতেব অযোধ্যায় প্রত্যাগমন 
ভরতের অধোধ্যায় প্রবেশ ২১৯ 
ভরতের নানাদেশ-দর্শন '.*, "৮ ২১৯ 
অযোধ্যার ভুরবস্থা দর্শনে ভরতের শঙ্কা ২২০ 
কৈকেয়ীর নিকট ভরতের 


প্রশ্ন ২২২ 
কৈকেমীর উত্তর. ৭ * ২২৩ 
কৈকেয়ীর মুখ্ভেরতের আদ্যোপাস্ত সমুদ্ায় 
শ্রবধ .' ২২৫ 
কৈকেয়ী-বিগর্ণ 
কৈকেদীর মতবিরু্ধ কা করিবার নিম 
ভরত-বিলাপ 
কৈবেরীর তিরস্কার 
স্থুরভির উপাখ্যান 
কুজা কর্ষণ 
শত্তত্নের পরিতাগ *** 
াতৃজাজার শোর বুঝা পরিত্যাগ 
ভরতোপালস্ত 


কৌশল্যার নিকট ভয়তের গমন '*' 
কৌশল্যার বাঁকে ভরতের মোহ .'' 


পৃষ্টা 


২১১ 
২১১ 


২১৪ 


২১৪ 


২১৪ 
২১৫ 


২১৫ 


২১৬ 
২১৬ 


২১৭ 


২১৮ 
২১৯ 


২২৬ 
২২৬ 


২২৮ 


২২৯ 


২২৯ 
২৩০ 


২৩১ 
২৩২ 
২৩৪ 

২৩৪ 


৩৫ 
২৩৫ 


রর 
৭৪ 


৮০ 


৮১, 


৮২ 
৮৩ 
৮৪ 


৮৫ 


৮৭ 


৮৮ 


বিষয় 


ভরত-শপথ 
ভরতের শপথে কৌশল্যাব প্রায়... 
ভরতের বিলাপ *** বি ** 
বশিষ্ঠ-বাক্ 
তরতের শোক ও অন্ুতাঁপ ০, 
অস্ত্ো্টি-ক্রিয়ার উপদেল ... . ** 
ভরতবিলাপ 
মৃতদেহের নিকট ভরত ভি গমন 
বশিষ্ঠের উপদেশ ও সাস্বন! 
ভরতের সভাপ্রবেশ 
ভরতের রাঁজসম্মান-প্রতিষেধ 
তরত-সত'ষ সকলের আগমন 
দশরথ-সংস্কার 
মহারাজের মৃত শরীর শিবিকায় স্থাপন 
মৃত দেহ বহন ও চিতায় স্থাপন **' 
দশরথ-সৎকার 


চিতা প্রদক্ষিণ ও অগ্নি-প্রদান 
বশিষ্ঠের সান্বনা ও উপদেশ 


উদকদান 
অযোধায় প্রত্যাগমন 
ধর্দপাঁলের উপদেশ 

ভরতভক্তি ২৫১ 
মহারাজের শ্রাদ্ধ * ২৫১ 
বামচন্ত্রকে আনয়নার্ঘ বনগমনের পারি ২৫২ 
৯ মার্গ-সংস্কার ২৫২ 
শিল্পকর-প্রেরণ 2” ** ২৫২ 
সেনানিবেশ-স্থান-নির্্াণ *** ২৫৪ 

ভরত-প্রশংসা ২৫৪ 


ধশিষ্ঠের সভাপ্রবেশ ** ০ 
প্রজ্লাগণের আননদ-কোলাহল 


পৃষ্ঠা 


২৩৫ 
২৩৯ 
২৪০ 

২৪৬ 
২৪৩ 
২৪২ 

২৪২ 
২৪২ 
হ৪৩ 

২৪৪ 


২৪৪ 
২৪৫ 


€ 


২৪৫ 
২৪৬ 
২৪৬ 

২৪৮ 


২৪৮ 
২৪৯ 


২৪৯ 


৫০ 
২৫০ 


তরতের নিজমত-প্রফাশ ' 








১ | সপ ০০ 
১. 


পল কারান 
এ নদ ৬ ্ 


.. 8৮০12 
দল ০ 


নির্ঘণ্ট পত্র। 








২. 
সর্ম বিষয় ৃষঠাঙ্ক। সর্গ বিষয় পৃষঠান্ক। 
৮৯ সেনা-প্রস্থাপন ২৫৬ 1১০০ ভরদ্বাজের আতিথ্য ২৭৭ 
ভরতের মানসিক ভাব প্রকাশ ২৫৬ বিশ্ববন্শীর আহ্বান ৯ ২৭৮ 
প্রধান প্রধান জনগণের অরণ্যযাত্রার সজ্জা ২৫৭ অপূর্ব-বিষয়-তোগে সৈন্যগণের আনন্দ ২৮১ 
রং ভরতের অরণা-মাত্রা ২৫৭ |১০১  ভরদাজের নিকট ভরতের 
নানাজাতীয় জনগণের অনুগমন (২৫৮ বিদায়-গ্রহণ ২৮৩ 
্বঙ্গাকুলে উপস্থিতি. "" টা রামাশ্রম-গমনের উপদেশ *'* *৮* ২৮৩ 
৯১: নিষাদ-রাজের কোপ ২৬০ রাজমহিষীত্রয়ের পরিচয় -.. ২৮৪ 
জ্ঞাতিবর্গের সহিত নিযাদরাঁজের পরামর্শ ২৬ [১০২ রামাশ্রমদর্শন ২৮৫ 
গঙ্গাতীরে সুসজ্জিত সৈন্য রাখিবার দৈন্যগণের দণ্ডকারণা-প্রবেশ ২৮৫ 
আদেশ ২৬১ ধূম-সন্দর্শন হি দয ২৮৭ 
৯২ , ভরত-গুহ-সমাগম ২৬২ 1 ১০৩ চিত্রকূট-বর্ণন ২৮৭ 
নিষাদরাজের বিনয়-বাক্য ২৬২ সীতার সহিত রানচন্দ্রের কথোপকথন *২৮৭ 
ভরতের মনোগত-ভাব-প্রকাশ ২৬৩ বিবিধ-বৃক্ষাদি-প্রদর্শন ২৮৮ 
৯৩ গুহের নিকট ভরতের প্রশ্ন, ২৬৪ ; ১০৪  মন্দাকিনী-বর্ণন| ২৮৯ 
গুহ কর্তৃক ভরতের প্রশংসা ২৬৪ উদ্ধ'বাহু-ুনি-প্রদর্শন ২৮৯ 
রামচন্দ্রের আচার-ব্যবহার-জিস্তাস। ২৬৪ লীতার চিত্রঞনৃ'... ২৯০ 
০) গুহবাক্য ২৬৫ | ১০৫ ইধীকান্ত্র-বি সর্্জন ২৯০ 
রামচক্দের রক্ষার্থ গুহের জাগরণ- রি ৬৫ সীতার সহিত রাম্চন্দ্রের বিহার ১ ২৯৯ 
লক্ষণের শোক ২৬৬ রাম ও সীতার আশ্রমে প্রত্যাগমন ২৯২ 
৯৫ গুহবাক্য ২৬৭ |১০৬ লক্ষ্মণ ক্রোধ ২৯৪ 
রাম ও লক্ষণের কার্ধ্য শুনিয়া ভযতের রহ ২৬৭ লক্মাণের'শীলবৃক্ষে আরোহণ. ২৯৫ 
কৌশল্যার সাস্বন! নি সীতার গিরিগুহায় লুকায়িত হইবার প্রস্তাব ২৯৫ 
৯৬. ইচ্গুদী-তল-বৃত্তাস্ত, ২৬৮ 1১০৭ শালাবরোহণ ২৯৬ 
রামচন্দ্রের শয্যাদর্শন ২৬৮ লক্ষণের প্রতি রামচন্ত্রের উপদেশ ২৯৬ 
তণশব্যা-দর্শনে ভরতের বিলাপ ২৭০ আশ্রমের বাহিরে ভরতের সৈন্য-নংস্থাপন ২৯৮ 
৯৭ গঙ্গা সমুত্তরণ . (২৭১ | ১৭৮ ভরত-সমাগম ২৯৯ 
নিষাদরাজের আগমন ২৭১ পর্ণশালা-দর্শন * *। ৩০০ 
নৌকা-বর্পন +** ২৭২ রামদর্শনে ভরতের বিলাপ ৩০১ 
৯৮ প্রয়াগ-প্রবেশ ২৭৩ | ১৯. রামচন্দ্রের প্রশ্ন ৩০২ 
পথের পরিচয়-প্রদানা " ২৭৩ অরণ্যে আগমনের কারণ জিঙ্ঞাসা ৩০২ 
মহর্ষি ভরদ্বাজের আশ্রম-দর্শন ২৭৪ স্লাজ্যের কুশল-জিজ্ঞাসা- ... : ৩০৩ 
৯৯  'ভরদবাজাশ্রমে বাঁদ ২৭৪ | ১১৭  ভরতের উত্তর ৩০৮ 
' তরতের প্রতি তরস্বাজের লন্কাও প্রশ্ন ২৭৫ মহারাজের মৃত্যু-সংবাদ..'. ৮৩৮ 
ডরতের আগমন-কারণ-বর্ণন ২৭৬ ৩০৮ 


তরতের জনা ও বামেরখযান 











বি 





্শ্ ৭০৯৮৯ 


১১২ 


৯৯৩ 


, ১১৪ 


৯১৫ 


১১৬ 


১১৭ 


১১৮ 


বিষয় পৃঠাক্ক। 

রামচন্দরের পিতৃতর্পণ ৩১০ 
রামচন্দ্রের বিলাপ ৩১১ 
নৈম্ভগণের আগমন ৩১৩ 
মাতৃগণের সহিত সমাগম ৩১৩ 


রামাশ্রম-দর্শনে সুমিত্রীর প্রতি ফৌশল্যার 


বাক্য মা ৩১৪ 
সীতার প্রতি কৌশল্যার বাক্য ৩১৫ 
ভরতের অনুনয়-বাক্য ৩১৬ 


৩১৬ 
৩১৭ 


রাক্্য-গ্রহণের প্রার্থন। 
রাজা-গ্রহণের যুক্তি-প্রদর্শন $ ৮ 


ভরতের প্রতি আঁশ্বাসবাক্য ৩১৮ 
ভরছের প্রতি হিতোপদেশ-প্রদান ৩১৮ 


ভরতের বাক্য ৩২৪ 
রামচন্দ্-বাক্য ৩২১ 
বনবাসের অপরিহরণীয়তা-প্রতিপাদন ৩২১ 
অযোধ্যায় প্রতিগমনের আদেশ ** ৩২২ 
জাবালি-বাক্য ৩২২ 
নাস্তিকত। দ্বারা নম্পূর্ণপিতৃবাক্য-পাঁলনের 
অনাবশ্তকতা-প্রতিপাদন ৩২৩ 
নাস্তিকতা -পূর্ণ*বাক্যে রামচন্ত্রের ক্রোধ ৩২৫ 
ভরত-বাক্য ৩২৬ 
ভরতের রাজ্য-ভোগে অনিচ্ছা ৩২৬ 
ভরতের আগ্রহা তিশয় **, ৩২৭ 
' সত্যপ্রশংস। ৩২৮ 
জাবালির প্রতি রামচন্দ্রের বাক্য .... ৩২৮ 
ধশ্নাচরণের ফল-প্রদর্শন 5০৯ ৩৩০ 


নির্ঘণ্ট পত্র। 





দর্গ বিষয় পৃষ্ঠা 
১১৯ ইক্ষাকু-বংশ-কীর্ভন ৩৩০ 
আদি-্থগ্ি-কীর্তনা ২ , ৩৩০. 
ক্রমপ্রাপ্র-রাজ্য গ্রহণের উপদেশ *** , ৩৩২ 

১২০  ভরত-প্রায়োপবেশন ৩৩২ 
মাতবাক্য-পালনার্থ বশিষ্ঠের উর ৩৩৩ 
পৌরগণের বাক্য 2 5: ৩৩৪ 
১২১ ভরতানুশামন ৩৩৪ 
-. রামচন্ত্রের পৌরজ্রন-প্রাশংস! ৩৩৪ 
ভরতের প্রতি রামচন্দ্রের উপদেশ: ৩৩৫ 

১২২ ভরত-বিসজ্জন ৩৬৬ 
আকাশ-বাণী - ৩৩৬ 

ভরতের প্রতি উপদেশ-পগ্রদান ৩৩৭ 

১২৩ কুস্পাছুকা-গ্রহণ ৩৩৮ 
* শরভঙ্গ শিষ্যগণের আগমন ৩৩৯ 
রামচন্ত্রেব কুশ-পাছুকা-প্রদান ৩৩৯ 

১২৪  ভরত-প্রতিগমন ৩৪০ 
ভরত্ের ভরদ্বাজাশ্রমে গমন ৩৪৭ 

গল্গা ও শৃঙ্গবেরপুর-অতিক্রম ৩$১ 

১২৫ ভরতের অযোধ্যা-প্রবেশ ৩৪১ 
পুরীর হীন-অবস্থা-দর্শনে ভরত-বাক্য. ৩৪১ 

ভরতের রাজভবন-প্রবেশ ৩৪৩ 

১২৬ নন্দিগ্রাম-গমনের প্রস্তাব ৩৪৩ 
গুরুগণের*আহ্বান *** ১৩৪৩ 
ভরতের প্রন্তাবে গুরুগণের মতি ৩৪৪ 

১২৭ নন্দিগ্রাম-নিবাস ৩৪৪ 
ঈানুচর ভরতের নন্দিগ্রামে গমন্তু *. ৩৪৪ 
পাদুকা-যুগলের রাজ্যঠভিষেক :*** ৩৪৪ 


অযোধ্যাকাণ্ডের নির্ঘণ্ট পত্র সমাপ্ত । 





ঞ | | কাঠওঃ সপ্াভিরধিতোহতিধিততে| রিধা(লব!লোদিত:। 


এ 





আদ্িকবি মহর্ষি বালীকি প্রণীত 
রামায়ণ 


অযোধ্যাকাণ্ড। 


বাঙ্গালা-অনুবাদ। 






শ্রীরঞ্জগোপাল ভক্ত কর্তৃক সম্পীদিত। 


সি 


“বাল্মীকি-গিরি-সন্তু্া রামান্োনিপি-সঙগতা। 
সমন্রামায়ণী গঙ্গ। পুনাতু ভৃবনত্রয়ম্‌॥” 


“ঞদ্ত্রক্ষ তদেব বীজমনলং যক্তাঙুলশ্চিন্ময়ঃ 
81৯15 22115৯৪৯৯ 2৯২5৯৮৯৯০৬০ 





গোগীকৃষ্ণ পালের লেন নং ১৫: 
নূতন বাঙ্গালা বন্ত্ে শ্রীযোগেন্দ্রনাথ বিদ্যারত্ব কর্তৃক 
মুদ্রিত ও প্রকাশিত । 


সন ১২৯৭। 


নি ২২ িিটিটাাাাশাশী শিা্াীীিশিিিশিশিটিটি - - দি 


৪ 588৮ 8105 22880181515 





সীল সিন? ২ পপ উন ১ ৬০০০৮ ৯৪৪9 8১4০7: ও 





' কণিক্াতা 
গোপাকৃষ পালের লেন নং ১৫ 
নুতন বানাল। মস্ত শিধোগেজ্নাথ বিদ্যার বৃ 
মুদ্রিত ও প্রক্কাশিত ) 


নউসা-০৭ ০০৮ 


১১১১১১১১১১১ 


পিপিপি পিপিপি তাত পি শী পপি 





টে 


প্রথম মর্গ। 


০০০০ 


রামচন্ত্রের রাজ্যাভিষেক-প্রস্তাব। 


কৈকেয়ী-নন্দন ভরত যে সময় মাতুলা- 
লয়ে গমন করেন, সেই সময় তিনি স্সেহ- 
বশত গ্রীতিভাজন উদার-চরিত শক্র-সংহারক 
শক্রুত্পকে সমভিব্যান্থারে লইয়! গিয়াছিলেন। 
যদিও তাহারা সেখানে মাতুল কর্তৃক অপত্য- 
নির্বিশেষে, লালিত হইতেছিলেন, যদিও 
তাহারা পরম-সমাদর-সহকারে বহুবিধ অপূর্ব 
ভোগ্য বস্ত সম্ভোগ পূর্ব্বক সেই স্থানে পরম 
হুখে অবস্থান করিতেছিলেন, তথাপি ক্ষণ- 
কালের নিমিতও তাহারা বৃদ্ধ রাজা দশরথকে 
বিস্থৃত হয়েন নাই। মহারাজ দশরথওসম্তান- 
স্নেহবশত মহেন্দর-সদৃশ-রূপ-গুণ-সম্পন্ন সেই 
ছুই প্রিয় পুত্রকে সর্বদাই স্মরণ করিতেন। 

বিষ্ুর এক শরীরে যেরূপ বাছ-চতুয় 
শোভ! পায়, সেইরূপ রাজার একশরীয়- 
সমূতপন্ন পুক্র-তুউয়ও নিজ শরীরের ন্যায় । 








রামায়ণ | 


অযোধ্যাকাণ্ড। 














সুশোভিত ও ম্নেহভাজন হইয়াছিলেন। রাঁবণ- 
বধের নিষিভ দেবগণের প্রার্থনায় সনাতন 
বিষ 'স্বয়ংই মনুষ্যলোকে গুপাভিরাম রাম- 
রূপে অবতীর্ণ; স্থতরাং ভগবান স্বয়স্তু যেমন 
সমস্ত জীবেরই' অব্যভিচরিত-প্রীতি-ভাজন, 
মহাতেজা মহানুভব রাঁমও সেইরূপ পিতার 
ও আপামর-সাধারণের অনন্য-সাধারণ-প্রীতি- 
ভাজন হইয়া উঠিলেন। 

অদিতি যেরূপ দেবরাজ বজ্রপাঁণি মহে- 
নরকে লাভ করিয়া প্রীতা হইয়াছিলেন,মহিষী 
কৌশল্যাও সেইরূপ অসীম-তেজঃ-সম্পন্গ 
কুমার রামচন্দ্রকে প্রাপ্ত হইয়া যার পর নাই 
আনম্দ তোগ করিতে লাগিলেন। লোকাডি- 
রাম রাম অসীম-বীর্ধ্যশা'লী, অসুয়া-পরিশূন্য | 
এবং অলোক-সামান্য-ূপৌদার্য্য-সন্পঙ্গ; এই 
অবনীমগুল-মধ্যে রূপ ও গুণে তাহার সদৃশ 
কেহই ছিল না। তিনি প্রজারঞজনাদি-বিষয়ে 
মহারাজ দশরখের সমকক্ষ হইয়াছিলেম। | | 
যদি কোন ব্যভিতাহার কিছিম্ান্রেও উপ” 



















90- _________ ও 
ৃ রামায়ণ। 








হইতেন, এবং কদাপি সেই উপকার বিস্মৃত 
হইতেন না। যদ্দি কেহ তাহার কোনরূপ 
অপকা'র করিত,উদারতা-নিবন্ধন তিনি কদাঁচ 
তাহা স্মরণও করিতেন না। 

মহাত্মা মহীপতি দশরথ যদিও সমুদয় 
পুত্রকেই সাতিশয় স্নেহ করিতেন, তথাপি 
গুণাভিরাঁম রামের প্রতি তাহার অপাঙান্য 
বাৎসল্য জন্মিয়াছিল। এই নরচন্দ্র রামচন্দ্র 
অনন্য-সাধারণ গুণসমূহ দ্বারাই পিতা, মাতৃ- 
গণ, স্থহৃদ্গণ, ভ্রাভৃগণ, সচিবগণ ও প্রজা- 
গণের স্নেহ আকর্ষণ করিয়াছিলেন । তিনি 
সর্বদ! মকলকেই প্রিয় ও মধুর বাঁক্য বলি- 


| তেন; যদি কেহ কখনও তাহার প্রতি পরুষ' 


বাক্য প্রয়োগ করিত, তথাপি কখনও তাহার 
মুখ দিয়া অপ্রিয় বাক্য বিনিঃস্থত হইত না । 
তিনি জ্ঞানরৃদ্ধ বয়োরিদ্ধ ও শীলবৃদ্ধ গুণ-সম্পন্ন 
জনগণের সহিত সর্বদাই সহবাস, মিত্রতা 
ও কথোপকথন করিতেন। 

রাম, কৃতবিদ্য উদার-চরিত মেধাবী 
স্মিত-পূর্ধ্বভাষী প্রিয়ংবদ. ,ও বী্ধ্যশালী 
ছিলেন) তিনি কখনই নিজবীর্্য গর্বিবিত হই- 
তেন না। ধীমান রাম কখনও অনৃত বাক্য 
প্রয়োগ করিতেন ন1। তিনি বৃদ্ধদির্গের পুঁজ! 
ও প্রজ্ারগ্রনে নিয়ত নিযুক্ত থাকিতেন। 
প্রকৃতিগণ সকলেই তাহার প্রতি ভক্ত ও.অন্ু- 
রক্ত হইয়াছিল । তাঁহার শরীরে ক্রোধ ছিল 
বটে, কিন্তু তিনি ক্রোধকে পরাজয় করিয়া- 
ছিলন; তিনি কখনই ক্রোধের বশবর্ভাঁ 
| হইতেন না।, 'তিনি সর্ধবদ] ব্রাহ্মণগণের 


প্রদর্শন করিতেন। তিনি অসাধারণ-বীশক্তি- 


সম্পন্ন প্রিয়ংবদ ও অসুয়া-পরিশূন্য ছিলেন। 


ংশ-পরম্পরাগত-সাআজ্য-লাভ-বিষয়ে তাঁহার 

তাদৃশ স্পৃহা ছিল না; তিনি রাঁজ্যলাভ 
অপেক্ষ। বিদ্যালাভকেই শ্রেষ্ঠতর ও শরয়স্কর 
বিবেচনা করিতেন। 

মহাসত্ব মহোৎসাহ মহাত্মা রাম, সর্বব- 
ভূতে দয়াবান, মাশ্রিত জনগণের আশ্রয়, 
সাধুজন-প্রভতিপালক,শরণাঁগত-বৎসল,প্রত্যুপ- 
কার-পরায়ণ, কৃতজ্ঞ, বদান্য, সত্যসঙ্গর, গুণ- 
বান, গুণগ্রাহী, বিজিভেক্দ্রিয়, দৃঢ়প্রতিজ্ঞ, 
অদীর্ঘসূত্র, ক্রিয়াদক্ষ, সর্বত্র প্রতিপত্তিমান 
ও প্রিয়ংবদ ছিলেন। তিনি কেবল ন্ুহৃদ্‌- 
গণের স্ুখসাধনোদেশেই অর্থ সংগ্রহে প্রৰৃত 
হইতেন। 

এই মহাঁষশী রাম, প্রা পরিত্যাগ করিতে 
সম্মত হইতেন,অতুল এশ্বর্ধ্য পরিত্যাগ করিতে 
পারিতেন, সর্বূজন-প্রিয় বিষয়-ভোগাতিলাষ 
পরিত্যাগ করিতেও. বদ্ব-পরিকর হুইতেন, 
তথাপি কখনও সত্যনিষ্ঠা পরিত্যাগ করিতেন 
না। তিনি খঙ্জু, বঙ্গান্য, বিনীত, প্রিয়কারী, 
স্থশীল, তেজস্বী, ক্ষমাবান, অসীম-গুণ-সম্পন্ন, 
হিমাংগু-দদৃশ প্রিয়দর্শন, শরচ্ন্দ্র-সদৃশ স্থনি- 
মল ও সমরে শত্রগণের ছুর্র্ষ ছিলেন |. :. 

রঘুনলান রামের অন্তঃকরণ সর্বদাই স্ব- 
কূলোচিত দয়া-দাক্ষিণ্য ও শরণাগত-বৎমলতা 
প্রভৃতি ধর্থে প্রবণ ছিল। তিনি নিজ ক্ষত্রিয়- 
ধর্ম বহুমত' জ্ঞান করিতেন। প্রজাপাঁলন- 


জনিত ও শত্রমংহার-জন্সিত কীর্তিলাভ করিলে 
পুজা ও দীনহীন জনগণের প্রতি অন্ুকম্পা- 


তিনি দুর্লভ হ্র্গফল লাভ হইল বিবেচনা! ; |. 





্পম্প 


7 











অযোধ্যাকাণ্ড। ৩ 





করিতেন। তিনি কখনও নিষিদ্ধ কার্যে প্রবৃত্ত | চন্দ্রকে সন্দর্শন করিয়া পতিত্বে বরণ করি- 


হইতেন না) ধর্্দবিরুদ্ধ বাক্য শ্রবণেও 
কদাপি তাহার মনোনিবেশ হইত না । তিনি 
বক্তৃতাকালে রহস্পতির ন্যায় উত্তরোত্তর যুক্তি- 
পরম্পরা প্রদর্শন করিতেন । তিনি যুবা, বাগ, 
নীরোগ, শ্বলক্ষণ-শরীর-সম্পন্ন, দেশকাঁলজ্ঞ, 
পুরুষ-সারজ্ঞ, রাজনীতি-নিপুণ ও অনাধারণ- 
সাধুগ্ুণ-সম্পন্ন ছিলেন। 

ঈদৃশ অসাধারণ-গুণ-নিধানূ'*রাজকুমার 
রাম, অনন্য-সাধারণ গুণ দ্বার! প্রজাগণের 
বহিশ্চর প্রাণের ন্যায় প্রিয়তর হইয়াছিলেন। 
তিনি সর্বববিদ্যা-বিশারদ, সাঙ্গোপাঙ্গ-বেদজ্ৰ, 
ধনুর্ষেদ-পারদরশাঁ, ধর্মজ্ঞ, অশেষ-কল্যাণ- 
নিলয়, সর্ব! প্রফুল্প-হদয়, সত্যবাদী, বৃদ্ধ 
ব্রাহ্মণগণ কর্তৃক সুশিক্ষিত, সদাচার, ধন্ম্ার্থ- 
তত্বজ্ঞ, মেধাবী, প্রতিভা-সম্পন্ন, ধর্মানুষ্ঠায়ী, 
লৌকিক-কর্্ানুষ্ঠান-বিশারদ, সহায়-সম্পন্ন, 
গপ্তমন্ত্গুপ্তাকার,গুণ্ডেঙ্গিত, অমোঘ-ক্রোঁধ, 
অমোঘ-প্রসাদ, 
কালজ) দৃচভদভি, . স্থিরপ্রজ্ঞ, আলপ্য-পরি- 


শুন্য, অপ্রমত্ত, দ্ঘদোষ-পরদোষ-জ্ঞ, বিবিধ” 


শান্্রপারদর্শী, কৃতজ্ঞ,পুরুষ-তারতম্য-রিবেক- 
| নিপুণ, যখাঁযথ-নি শ্রহানু গ্রহকারী/ আয়-রিষ- 


য়ক-উপাঁয়জ, যথাষথন্যন্বকর্-সদক্ষ,মাতঙ্গা- 
রোহণ ও তুরঙ্গারোহুণ পুরববক বিচরণে আ্নি- 
| পুণ, ধনুর্বেদে অদ্বিতীয়, সমূদায় মহারখের' 


অগ্রণী, সংগ্রামে দেবাহ্থরগ্রণেরও ছুরধর্ষ এবং 
অহঙ্কার মাৎসর্ধ্য ক্রোধ অসৃয়া প্রস্থতি দোষ" 
স্পর্শ-পরিশুন্য ছিলেন। পৃথিবী ঈদ্ৃশ-গুণ- 
| সম্পন্ন ছূর্র্ষ-পরাক্রম লোকনাখ-সদৃশ রাঁম- 





অর্থোপাজ্জন-অর্থদানাদি- 


বার নিমিত্ত অভিলাধিণী হইলেন. 

মহারাজ দশরথ, অসীম-শোভা-সম্পন্ন 
শক্র-সন্তাপন গুণাকর রামকে ঈদৃশ বিবিধ 
গুণে বিভূষিত দেখিয়া! তদগত হৃদয়ে নিরন্তর 
চিন্তা করিতে লাগিলেন যে, এক্ষণে এই 
গুণাভিরাম রামকে যৌবরাজ্যে অভিষেক 
করা কর্তব্য। তিনি মনে মনে সর্বদা আলো- 
চন! করিতেন যে, আমি কোন্‌ দিন ধীমান 
রাঁমকে রাজ্যে অভিষিক্ত দেখিতে প্রাইব ! 
সমুদয় প্রাণীই, রামের প্রতি অনুরক্ত 
রামই এই রাঁজসিংহাসনের উপযুক্ত পাত্র ; 
রাম নিজ গুণ দ্বারা আম! অপেক্ষাও প্রজ্া- 
গণের প্রিয়তর হইয়াছেনু ; তিনি পরাক্রমে 
মহেন্দ্র-সদৃশ, বুদ্ধিতে বৃহস্পতি-দদৃশ, স্থৈষয্ে 
মহীধর-মদৃশ এবং গুণবত্তা-বিষয়ে আম! হই-। 
তেও শ্রেষ্ঠ। আমি এই বৃদ্ধ বয়সে জ্যেষ্ঠ 
কুমার রামকে সাত্রাজ্যে প্রতিষ্ঠিত দেখিয়! 
স্থখে স্বর্গ গমন করিতে সমর্থ হইব ।, 

ধীশক্তি-সম্ান্স ইঙ্গিতজ্ঞ গুরুগণ; মন্ত্রিগণ, 
পৌরগণ ওজনপদ-বাঁপী জনগণ মহারাজ দশ- 
রথের মমোগত ভাব বুঝিতে পারিয়! সকলে 
একত্র. হইয়া তদ্িষয়ক মন্ত্রণা করিতে, লাস্ষি” 
লেন। পরে স্ঠাহারা কর্তব্য-বিষয়ে স্থিরনিষ্চয় 
হইয়া সকলে মিলিয়। বৃদ্ধ. মহারাজ দশরগকে 
কছিলেন, মহারাজ! আপনকার বু সহজ | | 
বৎসর বয়ঃক্রম হইয়াছে): এক্ষণে আপনি | | 


দ্ধ হইয়াছেন; আমাদের প্রার্থনা এইযে, 


আপনি কুমার রামচজ্্রকে ধোৌররাজ্যে আভি- 
যিক্ত করেন। মহাঁবাহ মহাবল রঘুবংশাবতংস 














৪8. রামায়ণ। 





রাম,গজরাজে আরোহণ পূর্বক ছত্র-চ্ছায়াবৃত 
হইয়া গমন করিবেন, আমর! দেখিয়া! পরম 
আঁনদ্দ লাভ করিব, ইহাই আমাদের আস্ত- 
রিক অভিলাষ। 

মহারাজ দশরথ অমাত্য, পুরোহিত, ও 
প্রজাগণের মুখে আপনার মনোগত, অভি- 
প্রায়ানুরধপ প্রার্থনা-রাক্য শ্রবণ করিয়! তাঁহার 
প্রতিবাদে অনিচ্ছু হইয়াও তীহাদের আ্যস্ত- 
রীণ ভাব জিজ্ঞান্থ হইয়া কহিলেন, আমি 
এক্ষণে ধর্্ানুসারে ধরণীমগ্ডুল শাসন করি- 
তেছি; প্রজাপালন-বিষয়ে অধুনা! আমি অস- 
'মর্থ৪ নহি; ঈদৃশ অবস্থায় তোমরা কিনিমিত 
আমার পুক্মকে যুবরাঁজ-পদে অভিষিক্ত করিতে 
অভিলাষ করিতেছ? 

পৌরগণ ও জনপদবাসী জনগণ, মহাত্মা 
দরশরথকে পুনর্ববার কহিলেন, মহারাজ ! রাজ- 
কুমার রামচন্দ্র বহুবিধ সদ্‌গুণে বিভূষিত। 
তিনি অনুদ্ধত, দেবসত্ব, সদাচারী, অসুয়া- 
 পরিশুন্য, মাতাপিতার ম্যায় প্রজাগণের হিত- 
কারী এবং প্রিয়বাদী | তিনি দর্ববদ! বহুশ্রণ্ত 
বৃদ্ধ ব্রাক্মাণগণের উপাসন! করিয়া! থাকেন। 
তিনি ছূর্বিনীত ব্যক্তিগণের শাসন ও বিনীত 
ব্যক্িগণের রক্ষণাবেক্ষণ করেন। মহারাজ! 
রামের কোন বিষয়ে কোন দোষ উল্লেখ 
করে, এরূপ ব্যক্তি, জ্ঞাতিগণ-মধ্যে পৌর- 
গ্রণমধ্যে ও জনপদবাসি-জনগণ'মধ্যে কেহই 
নাই। পুরবামী ও জনপদবাসী আবাল-ৃদব- 
বনিতা সকলেই রামের মন্গুণসমূহে অনুরক্ত' 
[ হইয়া রামকেই রাজসিংহাষনে প্রতিষ্ঠিত 
| দেখিতে ইচ্ছ৷ করিতেছে | 


নরপতে ! ধর্জ্ত বদান্য বিনয়-সম্পন্ন 
রাঁম, সদৃগুণ-নিচয় ও কীর্তিকলাপদ্বার! সমুদায় 
প্রজাকেই অনুরক্ত করিয়াছেন। আপন- 
কার এই কুমার ধনুর্কেদে পারদর্শী, দিব্যা 
জ্ঞান-সম্পন্ন, অমোধঘাস্ত্, দুরভেদী, চিত্রযোঁধী, 
ও দৃঢ়ায়ুধ। মহারাজ! রাজকুমার রাম আপন- 
কার আজ্ঞানুপারে যখন যে যুদ্ধে গমন করি- 
য়াছেন, তখন সেই যুদ্ধেই শক্র পরাজয় 
পূ্র্বক বিজয়ী হুইয়! প্রতিনিবৃত্ত হইয়াছেন । 
তিনি যখনই শক্রসৈন্য পরাজয় পূর্বক 
প্রত্যাবত্ত হয়েন, তখনই সমধিক বিনয়-সম্পন্ন 
ও প্রশ্রয়াবনত হুইয়া আমাদের পূজা করিয়া 
থাকেন। , | 

কুমার রামচন্দ্র যে সময় কুপ্জরে বা রথে 
আরোহণ পূর্বক দূরতর প্রদেশ হইতে প্রত্যা- 
গমন করেন, তখন রাজপথে আমাদিগকে 
দেখিতে পাইলেই সেই স্থানে অবস্থান 
করিয়া কুশল 9 অনাময় জিজ্ঞাসা করিতে 
থাকেন। তিনি সর্বত্র সানুকম্প হইয়! অগ্মি- 
হোত্র-বিষয়ে, স্ত্রপুত্র-বিষয়ে, শিষ্য-বিষয়ে ও |. 
ভৃত্যাদি-বিষয়ে এক এক করিয়া অনাময় 
জিজ্ঞাস! করেন। মহারাজ ! কি পুরী'মধ্যে, 
কি. জনপদ-মধ্যে। কি অস্তঃপুরে, কি প্রকাশ্য 
স্থানে, সর্ব ই, কি বৃদ্ধ, কি যুবা, কি রমণী, 
সকলেই দেবতার নিকট প্রার্থনা করিতেছে 
যে,আমাদের রামচন্দ্র যৌবরাজ্যে অভিষিক্ত 
হউন। . নু, 

মহারাজ ! এক্ষণে আঁপনকার প্রসাদে 
তাহাদের কলের কামনা পূর্ণ হউক; 
আপনকার আজ্ঞানুসারে আমরা প্রজানুকম্পী 











অয়োধ্যাকাণ্ড। রর ৫ 


ইন্দীবর-শ্যাম রামচন্দ্রকে যৌবরাজো অভি- 


পর-পুরঞ্জয় মহারাজ দশরথ প্রথমত 


ধিক্ত দেখিতে পাই, ইহাই আমাদের সম্পূর্ণ | সভামধ্যে উপবিউ হইলে রাজগণ ও প্রধান 


অভিলাষ। | 

মহারাজ ! আমর! কৃতাঞ্জলিপুটে অনুনয় 
বিনয় সহকারে প্রার্থনা করিতেছি, সর্ববলোক- 
নাথ সর্ধজন-প্রিয় জিতেব্দ্রিয় রাজকুমার 
গুণাভিরাম রাঁমকে আপনি সাত্রাজ্যে অভি- 
যিক্ত করুন। 





বিভী়র্ণ। 





দশরথানৃণাসূন। 


গ্রজাগণ এইরূপে,কৃতাঞ্জলিপুটে রামের 
যৌবরাজ্যাভিষেক প্রার্থনা করিলে মহারাজ 
দশরথ প্রহ্থষ্ট হৃদয়ে কহিলেন, আমি ধন্য 
হইলাম, আমি কৃতকৃত্য হইলাম, আমি অনু- 
গৃহীত. হইলায। তোমরা সকলে আমার 
প্রিয়তম জেষ্ঠ পুত্রকে ফৌবরাজ্যে অভিষেক 
করিতে প্রার্থনা করিতেছ, ইহা! অপেক্ষ। 
আমার আঁর আনন্দের বিষয় কি আছে! 
 অনস্তর. মহীপতি দ্শরথ রাজ্যস্থিত 
প্রধান প্রধান জনগথকে, নানা নগরনিবাসী 
জনগণকে, ভিন্ন ভিন্ন জনপদবাঁসী জনগণকে 
ও সন্গিহিত রাজগণকে 'আনয়ন করাইলেন ; 
পরস্ত ত্বরা'প্রযুক্ত' তৎকাঁলে তিনি কেকয়- 
রাজকে ও মিথিলাধিপতি জনককে আঁদাঁইতে 
পারিলেন ন1;.:অনে করিলেন যে, রামেক" 


প্রধান জনগণ রাঁজদত্ত বিবিধ আঁননে উপবিষ্ট 
হইলেন। তাহার সবঝলেই নিয়ম-নিযক্ত্রিত 
ও সংযত-বাক্য হুইয়! মহারাজ দশরথের 


. অভিমুখে সম্মখীন হইয়! রহিলেন র্‌ দেবগণে 


পরিবৃত দেবরাজ যেরূপ শোভমান হয়েন, 


1 লব্বপ্রতিষ্ঠ বিনয়ান্বিত উপবিষ্ট ভূপতিগণে, 


পুরবাসিগণে ও জনপদব!সী জনগণে পরিরৃত 
মহারাজ দশরথ'ও ৬০০০ শোভা পাইতে 
লাগিলেন । 





মা দশরথ সভাস্থিত সমুদায় 
ব্যক্তিকে মন্বোধন পূর্বক সজল জলধরের 
ন্যায়,দেব-ছুন্দুভির ন্যায় মহাগন্তীর স্বরে হিত- 
কর ও আনন্দকর বাঁক্যে কহিলেন, সদস্যগণ ! 
আমার পূর্বপুরুষ মহারাজগণ যেরূপে অপত্য- 
নির্বিশেষে এই সাম্রাজ্য পালন করিয়! 
গিয়াছেন, তাহা আপনাদিগের কাহারও 
অবিদিত নাই। ইচ্ষাকু প্রভৃতি নরেন্দ্রগণ যে 
রূপে পৃথিবী পালন পূর্ব্বক সমুদায় প্রজাকে 
স্্খী করিয়াছিলেন, আমিও সেইরূপে সক- 
লকে হলুখী ও শ্রেয়োভাজন করিতে চেষ্ট! 
করিতেছি। আমার ূর্বপুরুষগণ যে নিয়মে 
রাজ্যশাসন করিয়াছিলেন, আমিও সেই পথের 
অনুবত্তাঁ হইয়া আলস্য পরিত্যাগ পূর্ববক 


যথাশক্তি প্রজাপালন করিয়া আসিতেছি) ; 


আমার এই শরীর, সিতচ্ছত্রের ছায়ায় অব-| 


াক্যাভিষেকের পর ভাহাদের নিকট প্রিয় স্থান পূর্বক সর্বজনের হিতাধনে 'নিখু্ত 


হবাদ প্রেরণ কর! যাইবে? 


1 থাকিয়া এক্ষণে জরাজীর্ণ হইয়া পড়িয়াছে। 














৬. রামায়ণ। 


আমি বছ সহত্র বসর পরমায়ু ভোগ করিয়! 
এক্ষণে এই জীর্ণ শরীরের বিশ্রাম অভিলাষ 
করিতেছি। অবিজিতেন্দ্রিয় ব্যক্তির ছুর্ব্বহ 
শৌরধ্যবী্য্য-প্রভৃতি-রাজ-প্রভাব-সাধ্য গুরুতর 
রাঁজধর্শা-ভাঁর বহন করিয়া! আমি এক্ষণে পরি- 
 শ্রাস্ত হইয়া পড়িয়াছি; সম্প্রতি এই সমস্ত 
সন্নিহিত ব্রান্গপগণের সম্মতি গ্রহণ করিয়। 
জ্যেষ্ঠ পুত্র রামের প্রতি প্রজা-পালনের ভার 


সমর্পণ পূর্ব্বক আঁমি বিশ্রাম লাভ করিতে 


বালনা করিতেছি । 
সদস্যগণ ! আমার জেষ্ঠ কুমীর রা, 
সর্ববগুণ-সমলঙ্কৃত, পরপুর-পরাজয়-সমর্থ ও 


বলবীর্য্য-বিষয়ে দেবরাজের লমকক্ষ | আমার, 


শরীরে যে সমুদায় সদ্গণ আছে, মহা! 
রামে তাহার কিছুরই অসন্ভাব নাই। পরম- 
ধার্ট্মিক পুরুষোত্ম রামচন্দ্রকে আমি যৌব- 
রাজ্যে অভিষিক্ত করিতে ইচ্ছা করিতেছি ; 
নিশাপতি পুষ্যানক্ষত্রযুস্ত হইলে যেরূপ 
সর্ব্বপিদ্ধি প্রদান করেন, ফৌবরাজ্যাভিষিক্ত 
রাম হইতেও সকলে সেইরূপ সর্ববসিদ্ধি লাভ 
করিতে পারিবে । সৌভাগ্য-সম্পৎ-সম্পক্ন 
লক্ষণাঞজ রাম আপনাদিগের অনুরূপ অধি- 
পতি হইবেন; রাম এতদূর শোধ্যবীর্ম্যশালী 
ও গুণবান যে, ভ্রিলেটকের অধিপতি হইবারও 
উপযুক্ত পাত্র। 

আমি আপনাদিগের শ্রেয়ঃসাঁধনের নিমিত্ত 
হুকুমার কুমার রামের হস্তে ভূমণ্ডল-পালন- 


ভার সমর্পণ পূর্ধক অপনীত-করেশ হইতে, 


অডিলা করিতেছি। লচিষগণ! আমি যাহা 
মন্ত্রণা করিয়াছি, যদি তাহা শ্বনুরূপ হইয়া 


থাকে, তাহা হইলে আপনার! এ বিষয়ে 
সম্মতি প্রদান করুন এবং কিরূপে এ কার্য 
সম্পাদিত হইবে, তদ্বিষয়েও উপদেশ দিউন। 
যদিও এই কার্ধ্য করিলে আমি যারপর নাই. 
প্রীত. হইব, তথাপি অন্য কোনরূপ ব্যবস্থা 
করিলে ইহা! অপেক্ষাও রাজ্যের হিতসাধন 
হইতে পারে কি না, তাহাও আপনার] বিবে- 
চনা করুন। দেখুন, অনুরাগ-বিরাগ-কলুষিত 
ব্যক্তির চিস্ত! অপেক্ষা মধ্যস্থ ব্যক্তির চিস্তাই 
শ্রেয়ক্করী | রামের প্রতি সাতিশয় শ্লেহ-নিব- 
দ্ধন আমার ভ্রমপ্রমাদ ঘটিবার অম্পূর্ণ সম্ভা- 
বনা; আপনার! মধ্যস্থ,আপনাদের নিরপেক্ষ 
হৃদয়ে সেরূপ ভ্রমপ্রমাদ ঘটিবার সন্তাবন। 
নাই। 

ময়ুরগণ মেঘকে জলবর্ষণ করিতে দেখিয়া 
যেরূপ আনন্দ প্রকাশ করে, রাঁজগণ ও প্রধান 
প্রধান জনগণ মহারাঙ্জ দশরথের তাদৃশ বাক্য 
শরবণে সেইরূপ আনন্দ, প্রকাশ করিতে 
লাগিলেন। তীার্হদের আনন্দ-ধ্বনিতে দিগ্াগুল 
অনুনাদিত হইল; মেঞ্িনী কম্পিত হইতে 
লাগিল; ধর্ধার্ঘতত্বজ মহীপতি দশরখের 
মনোগত ভাব অবগত হইয়! ব্রাঙ্গপগ্গণ, সচিব- 
গ্রণ ও সেনানীগণ একত! অবলম্বন পূর্ব্বক 
পৌর ও জানপদবর্গের সহিত মিলিত হইয়া 
মন্ত্রণা করিতে আরস্ত করিলেন। পরে | | 
ভাঙার! দকলে একবাক্য হইফা বৃদ্ধ মহারাজ । 


দশরথকে কহিলেন, অস্থারাজ। আপনকার । | 


বছ বসর বয়ংক্রম হুইট্লাছে ; আপনি বৃদ্ধ 


হইয়াছে? এক্ষণে রামচজ্জরকে যৌবয়াজ্যে ! 
অভিষেক করাই সর্বতোভাবে কর্তব্য । 











অযোধ্যাকাণ্ড। 5 





মহারাজ দশরথ সদস্যগণের সহিত এই- | 


রূপে মন্ত্রনিশ্চয় করিয়া ভাহাদের সমক্ষেই 
মহর্ষি বশিষ্ঠ ও বামদেবকে কহিলেন, এই 
পবিজ্র চৈত্রমাসে উদ্যান সমুদায় কুস্থমিত 
হইয়া! চতুর্দিকে পরম শোভা বিস্তার করি- 
তেছে; ইহা রামের জন্মমান; আমি এই 
পুণ্যমাসেই--কল্য প্রাতঃকালেই [পুষ্যা- 
নক্ষত্রে] রামকে যৌবরাজ্যে অভিষিক্ 
করিতে বাসনা করি। 

মহারাজ দশরথ এই কথা বলিয়া বিরত 
হইলে চতুর্দিকে আনন্দ-কোলাহল সমুখিত 
হইতে লাগিল; অনন্তর সেই কোলাহল- 
ধ্বনি নিবৃত্ত হইলে মহীপতি দশরথ বশিষ্ঠকে 
সম্বোধন পূর্ববক কহিলেন, মহর্ষে! রায়কে 
রাজ্যাভিষিক্ত করিবার নিমিত্ত আঁমাঁকে 
কোম্‌ কোন্‌ দ্রব্যের আয়োজন করিতে 
হইবে? অভিষেক-কালে কোন্‌ কোন্‌ দ্রব্যের, 
আবশ্যক হয়, তাহা আপনারা আনুপুর্ববিক 
নির্দেশ করুন । ৬৪ 


আধেশামুসারে পরম আনন্দিত হৃদয়ে আভি- 
যেচনিক গদ্রব্য লমুদায় লিখিতে আরম্ভ করি- 
] | লেৰ। পরে তাহারা দ্রব্য সমুদায়ের নাম 

| লিপিবদ্ধ করিয়া মহারাজ দশরথের সমীপ- 


বর্তা হইয়া কহিলেন, মহারাজ ! অভিষেকের : 


নিষিত্ত যে যে দ্রব্যের আবশ্যক, তৎসমূদায় 
আনুপূর্ব্বিক নির্দিষ্ট ও লিপিবদ্ধ হইয়াছে। 


রাজ। দশরথ তত্ঞ্রবণে প্রহউ-দয়ে মহর্ষি 


বশিষ্ঠকে কহিলেন, ভগবন1 আপনি এই- 
ক্ষণেই এ দমুদায় আভিযেচনিক দেব্য-সাষ- 








[ রাখ; কল্য প্রাতঃকালেই ব্রাহ্মণগণকে দ্বৃত, 
অনন্তর বশিষ্ঠ প্রভৃতি মহর্ধিগণ দশরথের | 


উদ্যান, দুর্গ প্রভৃতি সমুদয় স্থান ধ্বঙ্গপতাক' 


| সমূহ জলসিক্ত করাইয়া রাখ ।-রাজভবনের | 
| দিতীয় কক্ষে অভিষেক-সভীর সমিহিত স্থানে! 


খ্বীর আয়োজনার্থ আদেশ করুন। এই 
বাক্য শ্রাবণ করিয়া মহর্ষি বশিষ্ঠ,মহারাজ দশ- 
রথের সম্মুখে কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান কর্ণা- 
চারিগণের প্রতি আদেশ, করিলেন, তোঁষরা |. 
স্বর্গ প্রভৃতি সমুদায় রত্ব, পুজোপহার, | 
সধবৌধি, শুরুমাল্য, মধু) ঘৃত, লাজ, অখণ্ড 
বস্ত্র, রখ, সর্ববাবিধ অন্ত্,চতুরঙ্গ সৈন্য, হুলক্ষণ | |. 
মাতঙ্গ, চাঁমর, ব্যজন, ধ্বজ, শ্বেতচ্ছত্র, এক- | | 
শত-সংখ্য সমুজ্বল হিরগুয় কলস, হিরণয়-শুঙগ 
বৃষভ, অথণ্ড ব্যান্তরচর্দা, এতপ্প্রস্ৃতি সমুদাঁয় 
দ্রব্য প্রাতঃকালেই মহারাজের অর্নিশরণের 
অভ্যন্তরে ও ব।ছেরে যথাযোগ্য স্থানে আয়ো" 
জন ক্রিয়া! রাখিবে। 

কর্মচারিগণ ! নগরের সমুদয় দ্বার ও 
অস্তঃপুরের দ্বার মাল্য, চন্দন, ধুপ প্রভৃতি 
দ্বার স্বগন্ধ ও ম্থশোভিত কর; শত সহত্র 
ব্রাহ্মণের ভোজনোপযু্ত স্থ প্রশস্ত 'অন্ন, উত্তম 
দূধি, উত্তম ক্ষীর প্রভৃতি আয়োজন করিয়া 


দি, লাজ ও পর্য্যাপ্ত দক্ষিণ! প্রদান আরম্ভ 
করিতে হইবে | কল্য প্রাতঃকালে দিবাকর | 
উদ্দিত হইবামাত্রই শ্বস্তিবাঁচন কর! যাইবে? | 

অদ্য সমূদায় ব্রাহ্মষণগণকে নিমন্ত্রণ কর? | | 
ব্রাহ্মণগণের উপযেশন্‌ “করিবার আসন সমু 
দায় শ্রস্তত করিয়া রাখ) রাজপথ, গৃহ, বৃক্ষ, 


ও পুম্পপল্লব দ্বার! সুশোভিত কর রাজপথ- || 





83853588538 








৮ রামায়ণ । 


বিডুষিতা হইয়া! অবস্থান করিবে ; প্রত্যেক 
দেবায়তনে ও রথ্যাবৃক্ষ সমুদায়ের নিকট মাল্য 
প্রদানযোগ্য. ব্রান্মণগণকে উপবেশন করা- 
ইবে; তাহাদের প্রত্যেককে বহুবিধ স্বশ্বাছু 
অন্ন ও দক্ষিণ! প্রদান করিতে হইবে ) বীর- 
পুরুষগণ বহুবিধ অুস্ত্রশস্ত্ে হশোভিত হইয়। 
রাজ-ভবনের প্রাঙ্গণে অবস্থান করিবে। . 

মহূর্ষি বশিষ্ঠ ও বামদেব সন্মুখস্থ অনুচর- 
বর্গের প্রতি এইরূপ আদেশ প্রদান করিয়! 
অন্যান্যি কর্মচারিগণের প্রতিও অন্যান্য অব- 
শিষ্ট কাঁধ্য নির্বাহ নিমিত্ত আজ্ঞা করিতে 
লাগিলেন। অনন্তর তাহারা'স্তপ্রীত হৃদয়ে 
পুনর্ববার মহারাজের নিকট উপস্থিত,হইয়া 
তাহার হর্ষ বর্ধনের নিমিত্ত কহিলেন, মহা- 
রাজ! অভিষেকের জন্য যাহ যাহা আবশ্যক, 
তৎসমুদায় সংগ্রহ ও সংসাধনের নিমিত্ত 
যথাযথ ব্যবস্থা কর! হইয়াছে। 

_ অনন্তর মহারাজ দশরথ হ্মন্ত্রকে আহ্বান 
পুর্ধ্বক কহিলেন, হ্থমন্ত্র! তুমি অবিলম্বে 
মহাঁয্া রামকে এখানে আনয়ন কর। মহা'রথ 
হুমন্ত্র রাজাজ্ঞ। শিরোধারধ্য কিয়! রথারোহণ 


পৃর্বক মহানুতব রামচন্দ্রকে সেই ্থানে 


আনয়ন করিলেন। . 


এই সময়. পুর্বা-দেশীয়, উত্তর “দেশীয়, | 


পশ্চিম-দেশীয় ও দক্ষিণ-দেশীয় রাজগ্ণণ এবং 
স্্েচ্ছ, যবন, শক ও পীর্ববতীর রাজগণ মহা- 
রাঁজ দশরথের. উপাঁসন1. করিতেছিলেন। 
দেবগণ-মধ্যবর্তা দেবরাজের ন্যায় রাজগণ- 
মধ্যবর্তী মহারাজ দশর্থ অপুর প্রাসাদে 


অবস্থানপুর্ধবক গন্ধর্বরাজ-সদৃশ, স্থ প্রথিত- 





পৌরুষ১আজানু-লন্বিত-বাহু,মত্-মাতঙ্গগতি, 
মহাসত্্, চন্দ্র-কান্তানন, সৌম্যদর্শন, উদার্্য 
প্রভৃতি গুণগণ দ্বারা প্রজাগণের হৃদয়রঞজন, 
রূপ দ্বারা সকলের নয়নাঁপহারী রামচন্দ্রকে 
রথাঁরোহণে আগমন করিতে দর্শন করিলেন । 
গ্রীষ্মাভিতপ্ত প্রজাগণ . সজল জলধর দর্শনে 
যাদুশ আনন্দিত হয়, রাঁমচন্দ্রকে দর্শন করিবা- 
মাত্র তত্রত্য সকলেই তাদৃশ আনন্দে পরি- 
পূর্ণ হইলেন; কিন্ত তৎকালে পুত্রমুখ দর্শনে 
মহারাজের দর্শনলালসার পরিতৃপ্তি হইল না। 
অনন্তর স্থমন্ত্র রথ হইতে রামকে অবতীর্ণ 
করিলে রাম পিতার নিকট গমন করিতে 
লাগিলেন; স্থুমন্্রও কৃতাঞ্জলিপুটে তীহার 
পশ্চাৎ পশ্চুৎ চলিলেন। পরে রাম স্বম- 
স্তরের সহিত কৈলাসশৃঙ্গ-সদৃশ উতুক্গ প্রাসাদে 
আরোহণ পুর্ব্বক নতশির! হইয়া কৃতাঞ্জলি- 
পুটে পিতার সম্মুখবস্তাঁ হইলেন এবং নিজ 
নাম কীর্তন পূর্বক পিতার চরণে সাহীঙ্গে 
প্রণিপাত পুর্বর্ষ কৃতাগ্রলিপুটে নত্্রতা সহ- 
কারে পার্থ দণ্ডায়মান হইলে র্লাজা তাহার 
অঞ্জলি মোচন পূর্বক আলিঙ্গন 'করিলেন। 
পরে তিনি রামের উপবেশনার্ঘথ মণি-কাঞ্চন- 
বিডুষিত সম্মানযোগ্য আমন প্রদান' করিতে 
আজ্ঞা দিলেন। সৃমেরু পর্বতের উপরিস্থিত 
ভগবান দিবাকর নিজপ্রভাঁয় যেরূপ শোভা- 
সম্পন্ন হয়েন, রাজকুমার রামও অপূর্ব আসনে 
উপধেশন  করিয়! রর খোভা ধারণ 
করিলেন? 
স্কুবিমল গ্রহ কষত-রাি- বরাত ডি 
ীর্নমভোমণ্ডল শারদীয় পূর্ণ শশধর দ্বারা 











অযোধ্যাকাণ্ড। ৯ 





যাদৃশ স্শোভিত হয়, সমুক্দ্বল-রাজগণ-সম- 
লঙ্কৃত সেই সভাও সেইরূপ অদৃষটপূর্বব শোত্। 
ধারণ করিল। মহারাজ দশরথ আদর্শ 
তলগরত বিবিধ-বিভৃষণ-বিভূষিত-নিজ-শরীরের 
ন্যায় প্রিয়তম আত্মজ রামচন্দ্রকে দর্শন করিয়া 
যার পর নাই আনন্দিত হইলেন। : 

দেবপিতা কশ্যপ দেবরাজের সহিত 
যেরূপ সন্সেহ সম্ভাষণ করেন, মহারাজ 
দ্রশরথও সেইরূপ সম্মিত-বদনে কুমার রাম- 
চন্দ্রকে সম্বোধন করিয়া কহিলেন, বস! 
তুমি আমার অনুরূপ! জ্যেষ্ঠা মহিষীর গর্ভে 
জম্ম পরিগ্রহ করিয়াছ; বিশেষত তুমি আমার 
পুত্রগণের মধ্যে বয়োজ্োষ্ঠ, গুণজ্যেষ্ঠ ও 
আমার অনুরূপ প্রিয় সম্তান। আমি দেখি- 
তেছি, প্রজাগণ সকলেই তোমার অধীন) 
তুমি নিজগুণ দ্বারাই তাহাদিগকে অনুরঞ্ঞ 
করিয়াছ। আমি অভিলাষ করিয়াছি, কল্য 
পুষ্যানক্ষত্র যোগে তোমাকে যৌবরাজ্যে অভি- 
ষেক করিব। বৎস! তুমি স্বীবতই বিনয়- 
সম্পন্ম ও গুণবান ; তথাপি আমি অপতা- 
ন্নেহবশত তোমাকে কিঞ্চিৎ হিতোপদেশ 
প্রধান করিতেছি, শ্রবণ কর। 

বৎস! ভূমি সর্ববদ| বিনয়-বিনআ ও বিজি- 
তেজ্্িয় হইবে? কাম-ক্রোধ-সন্ভৃত ব্যসন সমূ- 
দায় পরিত্যাগ করিবে ; পরোক্ষ ও প্রত্যক্ষ 
বুদ্ধিধল-সহকারে শ্রককতি-মগুলের কার্ধ্য লযু- 
দায় পর্য্যধেক্ষণ করিয়। যথানিয়মে প্রজাপালন 
করিবে। রাম! তুমি নিয়ত সৎকর্ম-পরায়ণ্ 
নিরহঙ্কার ও সর্ব্ণ-সম্প হইয়া এই সমূ- 
জায় গ্রজাবর্গকে রস-পুত্রনির্ধিশেষে পালন 


করিতে থাকিবে। তুমি নিয়ত যত্ববান হইয়া 
যোধ-পুরুষ, অমাত্য, মিত্র, অধিত্র, মধ্যস্থ, 
উদ্ামীন, তুরঙ্গ, মাতঙ্গ ও খনাগারের প্রতি 
সর্বদাইদৃষ্টি রাখিবে। যেরাজার শাসন-সময়ে 
প্রকৃতি-মগ্ডুল সকলেই পরিতুষ$ট ও অন্ুরক্ত 
থাকে, তাহার আত্মীয়গণ, অম্বতলাতে শ্রীতি- 
গ্রাপ্ত ব্যক্তির হ্যায় নিরন্তর আনন্দিত ও 
পরিতৃপ্ত হৃদয়ে অবস্থিতি করে; অতএব 
বস! তুমি আপনাকে সংযত করিয়! নিয়ম 
অবলম্বন পূর্বক রাজ্য পালন করিবে। 

এই ময় কতকগুলি কিস্কর,রাজার ঈদৃশ 
বাক্য শ্রবণ ক'ববামাত্র অতিশীত্তর প্রিয় ধাক্য 
নিবেদন করিবার অভিপ্রায়ে ত্বরিত গ্মনে 
কৌশল্যার নিকট সমুপস্থিত হুইয়া আন্ু- 
পূর্ব্বিক সমুদায় নিবেদন করিল। প্রমদা- 
প্রধানা কৌশল্যা অতীব শ্রীতা হইয়। প্রিয়" 
নিবেদকদিগকে বিবিধ রত্ব, হ্থাবর্ণ ও বছু- 
সংখ্য ধেনু দান করিতে আদেশ করিলেন। 

এদিকে হর্যোৎফুল্ল ছ্যতিষান রামচন্দ্র 
পিতার চরণে প্রণাম করিয়া মহার্থ রথারোছণ 
পূর্বক জনসমূহে পরিবৃত হুইয়া নিজ ভবনে 
গমন করিলেন। পৌরগণও মহারাজের 
তাদৃশ ন্যাক্য শ্রবণে পরম অতীষ সিদ্ধি হইল 
মনে করিয়া তাহার সৃহিত সম্ভাষণ পূর্ব্বক 
নিজ নিজ গৃহে গমন করিয়! প্রীত হৃদয়ে 
দেবগগের অর্চনা করিতে লাগিলেন। 





পরী শাল টি 


চা 


%- 


১ রাদাযা। 7 
/ 
ূ 
টি 


৬৬ 
জর 


রাম- রাস্যোপনিমর ] 
পৌরগণ প্রতিগমন করিলে মন্ত্রজ্ষ মহা" 
রাজ দশরথ, মন্ত্রিগণের সহিত পুনর্বধার এই- 
রূপ মন্ত্রণ। করিলেন যে, আগামী কল্য পুষ্য। 


নক্ষত্র; এই পুষ্যা নক্ষত্রেই রাজীব-লোচন রাম- 


চন্দ্রকে যৌবরাজ্যে অভিষেক ফর! কর্তব্য । 
পরে তিনি অস্তগূহে প্রবিষ্ট হুইয় সমান্ত্রের 
প্রতি আদেশ করিলেন, স্থ্মন্ত্র! তুমি এই 
স্থানেই পুনর্বার রামকে আনয়নঠকর |. 
নুমন্ত্র রাজীর বাক্য শিরোধারধ্য করিয়া 
পুনর্ধবার রামচন্দ্রকে আনয়ন করিবার নিথিত্ত 
রামের ভবনে উপস্থিত হইলেন। দ্বারপাল 
রাঁমের নিকট কৃতাঞ্জলিপুটে নিব্দেন করিল, 
রাজকুমার ! মহারাজের নিকট হইতে হ্ুমন্ত্ 
আগমন করিয়াছেন। রাম স্বমন্থ্রেে পুন- 
রাগমন শুনিরামাত্র অতিমাত্র সশহ্কিত হইয়া 
তৎক্ষণাৎ তাহাকে আনয়ন করিবার অনু- 
মতি গ্রদান করিলেন। স্থমন্ত্র রামের সমন্মু 
খীন হইলেরাম জিজ্ঞাস! করিলেন, এত শীঘ্র 
আপনকার পুনরাগমনের কারণ কি, চধিশেষ 
ব্যক্ত করুন। মন্ত্র কৃতাঞ্জলিপুটে নিবেদন 
করিলেন,রাজকুমার! মহারাজ পুনর্ব্বার আপ- 
নাকে দেখিতে ইচ্ছা করিতেছেন; আপনি 
সত্বর আগমন করুন| 
| রঘুনন্দন রামচন্দ্র হমন্ত্ুখে ঈদৃশ বাক্য 
শ্রবণ পূর্বক স্বরাস্থিত হইয়া পুনর্ববার পিতৃ- 
সন্দর্শনার্থ রাজভবনে গমন করিলেন । তিনি 


 রামায়গ। 





দ্বারদেশে উপনীত হইবামান্র মহারাজ দশরথ 
প্রিয়বাক্য-কখনেচ্ছু হইয়! তৎক্ষণাৎ তাহাকে 
গৃহ প্রবেশের অনুমতি দিলেন । শ্রীমীন রাম 
পিতৃতবনে প্রবেশ করিতে করিতে দূর হইতে 
পিতাকে দর্শন করিয়াই সাহীঙ্গে প্রণিপাত 
পূর্বক কৃতাঞ্জলিপুটে অগ্রসর হইতে লাগি- 
লেন। পরে উপনীত হইয়া পুনর্ববার প্রণাম 
করিলে মহারাজ তাঁহাকে উত্থাপিত করিয়! 
সন্সেহে আলিঙ্গন করিলেন । অনস্তর রামচন্দ্র 
মহারাজ কর্তৃক আদিষ্ট স্বচাঁরু আসনে উপ- 
বিষ হইলে মহারাজ দশরথ তাহাকে সম্বোধন 
পূর্বক কহিলেন,রাম! আমি এক্ষণে বৃদ্ধ হই- 
য়াছি; আমি দীর্ঘ পরমায়ুলাত করিয়া যথা- 
ভিলধিত বছরিধ ভোগ্য বস্ত উপভোগ করিতে 
ক্রুটিকরিনাই; ভূরি'পরিমাণে দক্ষিণা প্রদান 
পূর্বক আমি শত শত মহাযজ্ঞের অনুষ্ঠান 
করিয়াছি; আঁমাঁর যখন যাহা ইচ্ছ। হইয়াছে, 
তত্ক্ষণাৎ তাহাই দান করিয়াছি; বিবিধ 
শীস্ত্রও অধ্যয়র্ন” করিয়াছি; আমার মনোমত 
পুত্রচতুউয়ও লাভ হইয়াছে; তন্মধ্যে পৃথি- 
বীতে তোমার সমকক্ষ কেহই নাই ; আমি 
বহুকাল বহুবিধ রাজ্যন্থখ সম্ভোগ করিয়াছি) 
দেবঝণ, খধি-খণ, পিতৃ-খণ ও ত্রাক্ষগ-খণ 
হইতে আমি বিনির্দুক্ত হুইয়াছি; ) এক্ষণে 
তোমার অভিষেক ব্যতিরেকে আমার আর 
অবশ্য-কর্তব্য অন্য কন্্ম কিছুই অবশ নাই; 
অতএব আমি এক্ষণে তোমাকে যা যাহ! 
বলিতেছি, তুমি তদমুরূপ.কাধ্য করিবে 
-অধুনা প্রকৃতিমগ্ডল তোমাকে রাজ্যাভি- 
বিদ্ত করিতে অভিলাষ করেছে; বৎস! 

















অযোধ্যারাও। 


55 





এই কারণে আমি তোমাকে যৌবরাজ্যে 
অভিষেক করিব; পরস্ত গত রাত্রিশেষে 
আমি অতি নিদারুণ ভীষণ স্বপ্ন সন্দর্শন করি- 
য়াছি; মহাশব্দে যেন বজাঘাতের সহিত 
উন্ধাপাত হইতেছে। সূর্য, মঙ্গল ও রাছ, 
এই তিন নিদারুণ ক্রুর গ্রহ আমার জন্ম- 
নক্ষত্রে অধিষ্ঠান করিয়াছে। রাম ! দৈবজ্ঞেরা 
বলেন, এরূপ ঘটনা হইলে প্রায়ই রাজ! 
কালকবলে নিপতিত হয়েন) অথ্ব। রাজ্যাধি- 
কার বিনাশ প্রাপ্ত হয়। ূ্‌ 
রাম! যে পর্য্যন্ত আমার মন বিমুগ্ধ না 
হয়, তাহার মধ্যেই আমি তোমাকে যৌব- 
রাজ্যে অভিষিক্ত করিৰ) কারণ জগতের 
সকলই অনিত্য; কখন যে কবি ভাবের উদয় 
হয়, তাহা কিছুই বলাঁ"যায় না। দৈবজ্ঞের! 
বলিতেছেন, অদ্য শশধর পুনর্ধবস্থ নক্ষত্রে 
আছেন, কল্য প্রাতঃকালে পুষ্যা নক্ষত্রে 
গমন করিবেন। কল্যই পুষ্যাযোগে তোমার 


অভিষেক কার্ধ্য সম্পাদন কী। অবশ্য-কর্তব্য ।' 


কিজানি, কি জন্য মন যেন আমাকে সাতি- 
শয়স্বরাস্থিত করিতেছে। বৎস! ল্য প্রাতঃ- 
কালেই আমি তোমাকে সিরা অভি- 
ধিক্ত করিব । 


বৎন! অদ্য তুমি সীতার সহিত উপবাস, 


পূর্বক. সংযতেক্ড্রিয় হইয়া দর্ভ-শয্যায় শয়ন 
করিয়া রাজি অতিবাহিত করিষে ; তোমার 


| খিশবস্ত ্হদ্গণ অপ্রমত্ত ভাবে প্রযত্ব সহকারে 


তোমাকে রক্ষা করিবেন? কারণ ঈদৃশ কার্ধ্যে 
বনুরিধ বিস্ব ঘটিবার সম্ভাবনা ভরত এক্ষণে 
মাতুলালয়ে বাম করিতেছে ; .যে পর্যযস্ত সে 


মাতুলালয় হইতে প্রত্যাগত ন] হয়, আমার 
বিবেচনায় তাহার মধ্যেই তোমার অভিষেক- 
ক্রিয়া সমাধ। করা কর্তব্য/ঃ তোমার ভ্রাতা 
ভরত সজ্জন-প্রদর্শিত-পথীবলম্বী; ধর্দাত্থা, 
জিতেন্দ্রিয়, অৎকার্ধ্ে ঘবণান্িত ও জ্যেষ্ঠের 
আঁজ্ঞানুবর্তাী, সন্দেহ নাই; কিন্তু আমি 
দেখিয়া আসিতেছি, মনুঘ্যের মন যাদৃশ চঞ্চল, 
তাহাতে সৎকর্ম সম্পূর্ণ অনুষ্ঠিত না হইলে 
দৃঢ় বিশ্বাস হয় না। বৎস! কল্যই তোমার 
অভিষেক হইবে ; এক্ষণে তুমি স্বভবনে গমন 
কর। দশরথ এই কথা বলিয়! গমনে"্অনুমতি 
প্রদান করিতো* রামচন্দ্র তাহাকে প্রণিপাত 


পুর্ববকু নিজগৃহে প্রতিগমন করিলেন। 


রামচন্দ্র রাঁজ্যাভিষেকের আদেশ প্রাপ্ত 
হইয়া নিজগৃহে প্রবেশ পূর্ব্বক সেই ক্ষণেই 
মাতা কৌশল্যার অন্তঃপুরে গমন করিলেন ) 
দেখিলেন,কৌশল্যা ক্ষৌমবন্ত্র পরিধান পূর্বক ;. 
দেবতায়তনে প্রবেশ করিয়! প্রণতভাবে দেব- 
তার নিকট পুত্রের সৌভাগ্য-সম্পৎ প্রার্থনা 
করিতেছেন। ইতিপূর্বে হুমিত্রা, লক্ষ্মণ ও 
নীতা রামের 'রাজ্যাভিষেকরূপ প্রিয় সংবাদ 
শ্রবণে সেই স্থানে আগমন করিয়াছেন। 
রামজন্ুনী কৌশল্যা তৎকালে, পুষ্যাযোগে 
পুত্রের যৌবরাজ্যাভিযেক শ্রবণ করিয়! নিমী- 
লিত' নয়নে প্রাণায়াম দ্বারা পরমপুরুষের 
ধ্যান করিতে প্রবৃতা হইয়াছিলেন। মিত্রা, 
সীতা! ও লক্ষাণ তাহার উপাদনা'ও রিচা 


রামতামৃশ সংযম, পরামনণা মাতার নিট 
সমুপস্থিত হইয়া প্রণাম করিলেন ও. উহার 





্ 





১৭ 


আনদা-বর্ধনের নিমিত্ত করপুটে কহিলেন, 
মাত! পিতা আমাকে প্রস্তাপালন-কার্ধ্ে 
নিযুক্ত করিতেছেন; তিনি এইরূপ আজ্ঞ 
দিয়াছেন যে, কল্য আমার যৌবরাজ্যে অভি- 
যেক হইবে। খাত্বিগ্গণ ও উপাধ্যায়গণের 
সহিত পরামর্শ করিয়া তিনি আদেশ করিয়া 
ছেন যে, অদ্য রজনীতে সীতা আমার সহিত 
উপবাস করিয়া থাকিবেন। অভিষেকের পূর্ব 
দিন সীতার যে সমুদায় মাঙ্গলিক কার্য্য সম্পা 
দন কর! নিতান্ত আবশ্যক, তৎসমুদায় পালন 
করিতে 'তিনি আজ্ঞা! প্রদান করিয়াছেন; 
আপনি তৎসমুদায়ের ব্যবস্থা! করিয়! দিবেন। 


| অঙ্গলবার্ত! আবণ করিয়! রাজমহ্ষী কৌশল্য। 
| বাম্পাকুলিত লোচনে কহিলেন, বম ! চির- 
|! জীবী হও; তোমার শত্রু নিপাত হউক) তুমি 
(| বাতআজ্য-সম্পৎ-সম্পঙ্গ হইয়া আমার ও মি 


থাক। রাম! তুমি কল্যাণকর স্প্রশস্ত নক্ষত্রে 
| আমার গর্ডে জন্ম পরিগ্রহ করিয়া; তোমার 
(| অলোক-সামান্য গুণসমূহ খারা মহারাজ 
| সম্যক আরাধিত ও পরম-পরিতুষ্ট হইয়াছেন । 
আমি যে পন্মপলাশলোচন পরমপুরুযে ভক্তি 
করিয়া থাকি, তাহ ন্যর্থ হয় নাই; সেই 
ভক্তিবলেই অদ্য ইন্্বাকুকুলের রাজলক্ষষী 
তোমাকে আশ্রয় করিবেন। 

মহাত্মা রাম. কৌশলা। কর্তৃক এইরূপ 
1 অভিহিত হইয়া কৃতাঞ্জলিপুটে বিনস্রভাবে, 
| পার্থস্িত লক্ষাগের প্রতি দৃষ্টিপাত পূর্বক 
| ঈযৎ হাস্য করিয়া কহিলেন, লক্ষণ 1 তুমি, 





চির-প্রত্যাশিত-রাম-রাজ্যাভিষেক-বিষয়িণী, 


ত্রার় আত্ীয়-স্বজনগণকে আনন্দিত করিতে, 








নায়ায়ণ। 





আমার দ্বিতীয় আত্মা; আমার অভিষেকে 
রাজ্যলক্ষমী তোমারই হস্তগত হইলেন ; 
তুমি আমার সহিত একত্র হইয়া! এই বন্দ্ধরা 
শাসন কর। সৌমিত্রে! তুমি এক্ষণে রাজ্য 
ফলও অভিলযিত ভোগ্য বস্ত সমূহ উপভোগ 
করিতে থাক ; আমি জীবন ও রাজ্য কেবল 
তোমার নিমিতই কামনা করিতেছি। 
লক্ষষণকে এই কথা বলিয়। রামচন্দ্র মাতৃ- 
চরণে প্রণিপাত পুর্ধ্বক সীতার সম্মতি গ্রহণ 
করিয়। নিজ ভবনে প্রত্যাগমন করিলেন। 





চতুর্থ সর্গ। 





অভিযেক-নিষিত্ রামের উপবাস-বিধান। 

মহারাজ দশরথ অভিষেকের পূর্বব দিবস 
বহ্ুক্ষণ চিন্তা করিয়! মহর্ষি বশিষ্ঠকে আহ্বান 
পূর্বক কহিলেন, তপোধন! আপনি রাম- 
চন্দ্রের নিকট গর্মন করিয়া শ্রেয়, যশ ও রাজ্য- 
লাভের নিমিত্ত, তাহাকে ও বধূ সীতাকে, 
উপবাদ পূর্বক নিয়ম অবলম্বন করিয়া 
থাকিতে আদেশ করুন। 

বেদ-বিদগ্রগণ্য মন্ত্রত্ত্র-বিশারদ ভগবান 


| বশিষ্ঠ মহারাজের তাদৃশ বাক্য প্রবণ পুর্ববক 


তথাস্ত বলিয়। স্বীকার করিলেন, এবং রামকে 
উপবাস-বিধি প্রদান করপাভিপ্রায়ে ভ্রাক্ষ- 


(রখে আরোহণ পূর্বক ্বয়ংই রাষচন্রের 
| ভবনাত্িমুখে গমন করিতে লাগিলেন । '্মন- 
স্তর তিনি শরৎকালীনলমূ্তত-শুভ-রারিধর- | 
| সমৃহ*দদৃশ হুধা-ধবলিত রাঁজ-সানে মমুপস্থিত 














অযোধ্যাকাড। 





১৩ 





হইয়া রথারোহণেই রক্ষক-পুরুষ-সথরক্ষিত 
কক্ষত্রয় অতিক্রম করিলেন। . 

রামচন্দ্র সম্মানার্হ মহর্ধিকে আগমন 
করিতে দেখিয়! ভীছার সম্মানার্থ সসম্্রমে 
সত্বর-গমনে গৃহ হইতে বহির্গত হইলেন এবং 
তৎক্ষণাৎ রথ-সমীপে সমুপস্থিত হইয়া! স্বয়ং 
মহর্ধির হস্ত গ্রহণ পূর্বক রথ হইতে অব- 
তারণ করিলেন। পুরোহিত বশিষ্ঠদেব সর্বব- 
জন-প্রিয় রামচন্দ্রকে তাঁদৃশ *বিনয়াবনত 
দেখিয়া প্রশংসা সহকারে সম্ভাষণ পূর্বক 
সন্তোষ বর্ধনের নিমিত্ত কহিলেন, লামচন্দ্র ! 
তোমার পিতা তোমার প্রতি প্রসন্ন হইয়া- 
ছেন; কল্য তুমি যৌবরাজ্যে অভিষিক্ত 
হইবে; অদ্য সীতার সহিত উুমি উপবাস 
করিয়া থাক। পূর্ববকালে মহারাজ নহুষ 
যযাঁতিকে যেরূপে অভিষেক করিয়াছিলেন, 
মহীপতি দশরথও কল্য প্রাতঃকালে সম্প্রীত- 
হৃদয়ে সেইরূপে তে+মাকে য়ৌবরাজ্যে অভি- 
যেক করিষেন। 

মন্ত্র-প্রয়োগ-নিপুণ মহর্ষি বশিষ্ঠ এইরূপ 
বলিয়। রামকে ও বৈদেহীকে যথাবিধি সংযম 
ও উপবাঁসের উপদেশ প্রদান করিলেন। 
পরে তিনি রামচন্দ্র কর্তৃক যথাবিধানে পৃজিত 
হইয়া তাহার সম্মতি গ্রহণ পূর্বক পুনর্ধবার 
রাঁজভবনে উপগ্থিত হইলেন । দাশরথি রাম- 
চন্দ্রও নছোপরিষ্ট প্রিরংরদ স্থহ্ছদগীণ-কর্তৃক 


সৎকৃত হুইয়! ভাহাদিগের নাহার ৃ 
অস্তংপুর মধ্যে প্রবিউ হইবেন।.... .. 

্হর-পহবপপররিশোকিত, প্রমত্ত 

বহর সরোবর 'যেরপ রয় 





শোভ। ধারণ করে, প্রহউ-নর-নারী-পরিপূর্ণ 
রাজভবনও সেইরূপ চিত্ত-বিনোদন রা 
শোভ। ধারণ করিল । ' 

মহর্ষি বশিষ্ঠ কৈলাঁস- শিখর-গিভ; রাম- 
সদূন হইতে বহির্গত হইয়া দেখিলেন, 
রাজপথের কল স্থানই মহাজনতায়পরিপূর্ণ; 


কৌন্হলাক্রানস্ত জনগণ চতুর্দিক হইতেই 


দলে দলে সমবেত; তাহাদিগের পরস্পর 
গতি-প্রতিরোধে মহান লংঘর্ষ সমুপন্থিত হুই- 
তেছে; উদ্বিমালি-মহাসাগরে ভীষগ তরঙ্গ" 
মালার ঘাত-প্রতিঘাতে যেরূপ গম্ভীর জল- 
কল্লোল-ধ্ধনি সমুখিত হয়, সমাগত জনসমূ- 
হের হর্ষ-সমুখ-কোলাহল-নিনাদে নরীনৃত্য- 
মান রাজযার্গেও সেইরূপ গম্ভীর কলকল- 
ধ্বনি সমুৎপন্ন হইতেছে; পথের সকল 


€& 


স্থানই জলসিক্ত ও হুমার্জিত ; রাজপখের |. 


উভয় পার্খবই সমুচ্ছিত ধ্বজপভাকা-সমুহে ও 
কুহ্থম-দাম-নিকরে অদৃষ্টপূর্বব পরম রমণীয় 
শোভায় পরিশোভিত; অযোধ্যাস্থিত আঁবাল- 
বদ্ধ'বনিত! সকলেই রামচন্দ্রের যৌবরাজ্যাছি- 
যেক-আকাক্ষায় সূর্ধ্যোদয় প্রতীক্ষা করি- 
তেছে; প্রজাগণের চিতরগন-অলঙ্কার-স্বরূপ; 
জনগর্ণে আনন্দবদ্ধন, তদানীন্তন অযোধ্যা 

মহোৎসব দর্শন করিবার লালমায় চতুর্দিক 
হইতে সমাগত দর্শকরৃন্দের অস্তঃকরণ একাস্ত 
সমুতগ্বক হইয়া উঠিয়াছে। .. .. 


পুরোহিত মহর্ষি বশিষ্ঠ ঈৃশ দনতারপ না 
নলিল-রাশিতে অবগাহন করিয়া রাজ্তকষে. |. 


গমন করিতে খ্লাগিলেন। তিনি কৈলংস-। 


12১০১7/8 রব ছে 


$- হালি 





১৪ 


রামায়ণ। 





রাজের সহিত বৃহস্পতির শ্যায় মহারাজ দশ- 
রথের সহিত সম্মিলিত হইলেন। মহীপতি 
ভাহাকে দেখিবাধাত্র মমন্ত্রমে সিংহাসন হইতে 
গাত্রোথান করিলেন। রাজ-সদৃশ যে সমুদায় 
সদস্যগণ সেই সভায় সমুপবিষ ছিলেন, 
ঠাহারাও সকলে মহ্র্ষির সম্মানার্থ আসন 
পরিত্যাগ পুর্ব্বক সমুখিত হইলেন। অগস্তর 
কার্ধ্য সম্পন্ন হইয়াছে কি না, মহারাজ এই 
প্রশ্ন জিজ্ঞাস! করিলে মহর্ষি কহিলেন,সপত্বীক 
রামটন্ত্রের সংযম ও উপবাসাঁদির ব্যবস্থা 
করিয়া দিয়া আসিয়াছি। , 
অনন্তর মহারাজ দশরথ, মহর্ষি কর্তৃক অনু- 
জ্ঞাত হইয়া সদস্যগণকে বিদায় প্রদান পুর্ববক, 
হহ যেরূপ গিরিগুহায় প্রবেশ করে, সেই- 
রূপে অন্তঃপুরে প্রবিষ্ট হইলেন। তারকা- 
স্কুল নভোমগুলে প্রবেশ করিয়! তারাপতি 
যেরূপ শোভা সম্পাদন করেন, মহীপতি 
দশরথও প্রমদ্াজন-সমাকুল মহেন্দ্র-ভবন- 
সদৃশ মহাঁভবনে প্রবিষ হইয়া সেইরূপ 
অপূর্বব শোভা বিস্তার করিতে লাগিলেন'। 


শশী পালি 


পঞ্চম সর্গ। 
অযোধ্যার লোভা-বর্ণন। 
পুরোহিত বশিষ্ঠদেব প্রতিগমন করিলে 
রাজকুমার রামচন্দ্র স্নান পূর্বক সংযত-হৃদয়ে, 
লঙ্দীন সহিত নারায়ণের গ্মায়, পর্থীর সহিত 
একত্র উপবিষ্ট হইলেন। তিনি আজ্যস্থালী 
মত্তকে ধারণ করিয়া পরম দেবতার উদ্দেশে 


পপি 





প্রস্বলিত হুতাশনে যথাবিধানে আহৃতি 
প্রদান করিতে লাগিলেন । পরে তিনি আপ- 
নার ভাবী মঙ্গল-সন্কল্লপে ছতশেষ হবি পান 
করিয়া দেবদেব নারায়ণকে হৃদয়ে ধ্যান 
করিতে করিতে বৈদেহীর সহিত সংযত-বাক্য 
ও সংযতেক্দ্রিয় হইয়া বিষ্ুমদ্দিরে কুশশয্যায় 
শয়ন করিয়৷ রহিলেন। 

রাত্রি এক প্রহর অবশিষ্ট থাঁকিতে তিনি 
জাগরিত হইয়! নিজ গৃহের সমুদায় অংশ 
স্থদজ্জিত ও অলঙ্কত করিবার আদেশ প্রদান 
করিলেন। পরে তিনি পুত, মাগধ ও বন্দি- 
গণের শ্রবণমনোহর স্তোত্র সমুদায় শ্রবণ 
পূর্ববক স্থসমাহিত হাদয়ে প্রাতঃসন্ধ্যা বন্দন 
করিলেন। অনন্তর যত হৃদয়ে পুরুষোতম 
মধুসুদনকে প্রপাম ও স্তব করিয়া তিনি স্থুনি- 
শ্রল ক্ষৌম বসন পরিধান পূর্বক ত্রাক্ষণগণ 
দ্বারা স্বস্তিবাচন করাইতে আরস্ভ করিলেন । 
বহুমংখ্য ব্রাহ্মণের শ্রিগ্ধপরস্তীর হৃমধুর পুণ্যাই- 
ধ্বনি তুর্্যধবনির সহিত বিমিগ্রিত হইয়। 
অযৌধ্যাপুরী পরিপুরিত করিল । অফোধ্যা- 
বাসী জনগণ যখন শ্রবণ করিল যে, কুমার 
রামচন্দ্র বৈদেহীর সহিত উপবাম করিয়! 
রছিয়াছেন, তখন তাহাদের আর. হন 
পরিসীমা রহিল না? . .' 

অনস্তর রজনী হ্প্রভাত হইয়াছে দেখিয়া 
পূরবাসী জনগণ রামের রাজযাছিষেক হইরে 
বলিয়া অযোধ্যাপুরীর নমুদাঁয় অংশ 'ছুশো- 
ভিত করিতে আরম্ত করিল। শরতকালীদ- 
ধবল-জলধর়-সনৃশ হধাক্রবলিত দেবতায়তন- 
সে প্রতোক চতুষ্পথে, রধ্যাসমূছে। তা” ৃ 











অধোধ্যাকাণ্ড। 





১৫ 





রৃক্ষসমূহে, অদ্টালিকাসমূহে বহুবিধ-পণ্য্রেব্য' 
স্থমজ্জিত বহুবিধ আপণসমুহে, সম্পন্ন গৃহস্থ- 
দিগের গৃহসমূহে, সভা সমুদায়ে ও দৃষ্টিগোচর 
বৃক্ষলমূহে, বহুবিধ বিচিত্র ধ্বজপতাকা-সমূহ 
সমুচ্ছিত হইল। নট, নর্ভক ও সঙ্গীত- 
পরায়ণ গায়কগণের শ্রবণ-মনোহর বচন- 
বিন্যাস চতুর্দিকেই শ্রুত হইতে লাগিল। 
এইরূপে রামের রাজ্যাভিষেকের সময় 
সমূপন্থিত হইলে অযোধ্যায় প্রত্যেক গৃছে, 
প্রত্যেক প্রাঙ্গণে, প্রত্যেক রথ্যায় পুরবাসী 
জনগণ মিলিত হইয়। পরম্পর রামের প্রশংসা" 
সুচক বাক্য বলাবলি করিতে লাগিল। বাঁলক- 
গণও দলে দলে মিলিত হইয়া গৃহদ্বারে 
ক্রীড়া করিতে করিতে"পরম্পর রামের অভি- 
যেক-বিষয়ক কথোপকথন করিতে লাগিল। 
পৌরগণ রামাভিষেক উপস্থিত দেখিয়া পুষ্পো- 
পহার দ্বারা ও ধৃপগন্ধাদি দ্বারা রাজপথলমুহ 
স্শোভিত করিল ।” রাক্কিকালে আলোক- 
প্রদানের নিমিত্ত রাজপথের ও রথ্যা সমুদায়ের 
উভয় পার্থে দীপমালা ও দীপবৃক্ষ সমুদয় 
ম্থসজ্জীকৃত হুইল। ্‌ 
 পুরবাসী জনগণ এইরূপে নগর হুশোভিত 
করিয়া রাঁমচন্দ্রের যৌবরাজ্যাভিষেক প্রতীক্ষা 
করিতে লাগিল।. তাহার! ষভা সমুদায়ে ও 
চত্বর সমুদায়ে দলে লে মিলিত হইয়া'পর-. 
্পরকখোগকধন-প্রবন্গে মহীপতি দ্ুশরখের 
এইরূপ প্রশং সা.করিতে প্রবৃত্ত হইল, য়ে, 
ইন্জ্বাকু- কুলভূষণ মহারাজ, দশরথ কি মহাত্া 11 
তিনি আপনার: 37 'অরগত হইয়া 


হইয়াছেন। লোক-ব্যবহারজ্ঞ রাম এক্ষণে 
আমাদের অধিপতি হইবেন; ইহাতে আমর! 
যার পর নাই অনুগৃহীত ও কৃতার্থন্নন্য হই- 
লাম। অনুদ্ধত-হছৃদয় কৃতবিদ্য ধর্দা-পরায়ণ 
আ্রাতৃবৎসল রাম, ভ্রাতৃগণের প্রতি যাদৃশ স্বেহ 
প্রকাশ করেন, আমাদের প্রতিও সেইরূপ 
সর্ধবদ] স্নেহ প্রদর্শন করিয়া থাকেন। পরম- 
ধার্মিক নির্মল.হৃদয় মহারাঁজ দশরথ চির- 
জীবী হউন; আমরা তাহারই প্রসাদ্দে অভি- 
রাম রামচন্দ্রকে রাজ্যে অভিষিক্ত দেখিব | 
পৌরগণ এইরূপ কথোপকথনে প্রব্ৃত 
হইলে চতুর্দিকে সেই জনরব বিস্তীর্ণ হইয়া 


'পড়িলল। নানা-জনপদবাপী জনগণ সেই 


বৃতান্ত শ্রবণ করিয়! নন! দিখিদিক হইতে 
আগমন করিতে লাগিল। এইরূপে রাম- 
চন্দ্রের রাজ্যাভিষেক-দর্শনাকাজ্ষী জনপদ- 
বাী জনগণ নান! স্থান হইতে সমাগত হইয়া 
অযোধ্যা-নগরী পরিপূরিত করিয়া তুলিল। 
নদীবেগের ন্যাঁয় প্রচলিত জনগণের মহা" |. 
কোলাহল-কল্পোলে বোর হইতে লাগিল 
যেন, অমাবস্যা দিবসে মহাসাগর উচ্ছদিত 
হইয়। মহাবেগে বিক্ষোভিত হইতেছে । 

অর্মরাবতী-সদৃশ হুরম্য অযোধ্যাুরী,অভি- 
ষেক-দর্শনার্থী জনপদবাঁসী জনগণের মহাকল- 
রবে পরিপূর্ণ হইয়া, বহুবিধ-জলজন্ত-সমা- ৰ 
কুল সাগর-সলিলের ন্যায় শোস্কা শাইকে, 
লাগিল। 














১৬ 


রামায়ণ। 





বষ্ঠ সর্গ। 
কৈকেয়ী:মস্থরা-সংবাদ । 


কৈকেয়ীর পরিণয়কালে মন্থর! নামে এক 
কু পরিচারিক তাহার পিত্রালয় হইতে 
তাহার সহিত দশরথ-গৃহে আগমন করিয়া 
ছিল। মস্থরা যদৃচ্ছাত্রমে প্রাদাদ-শিখরে 
আরোহ? পূর্ব্বক দেখিতে পাইল যে, সমুদায় 
রাজপথের ও সমুদায় পুরীর অদৃষ্টপূর্বব শোভা 
বিস্তারিত হইতেছে; চতুর্দিকে সমুদ্ছিত ধবজ- 
পতাকা-শ্রেণী শোভা বিস্তার করিতেছে; 


নাগরিক জনগণ সকলেই আনন্দে পারিপূর্ণ, 


সকলেই বছবিধ অলঙ্কারে অলঙ্কত । 
অযোধ্য। নগরীর তাদৃশ অসদৃশ অদৃষ্টপূর্বব 
শোভ। সন্দর্শন করিয়া অস্থর] অদুরবর্তিনী কোন 
ধাত্রীকে জিজ্ঞাসা করিল, সহচরি ! অদ্য পুর- 
যাসী জনগণ এতদূর আনন্দসাগরে নিম হই- 
য়াছে, ইহার কারণ কি, বলিতে পার ? পৌর- 
গণের এমন কি প্রিয়কারধ্য উপস্থিত হই- 
য়াছে? পৌরগণ এতদুর আনন্দিত হয়,এমন 
| কি কাধ্য করিতে মহারাজ অভিলাধী হুইয়া- 
ছেন ? বিশেষতঃ অধ্য রামমাতা। কৌশল্যা 
কি নিমিত্ত এতদূর আনন্দসাগরে নিময়া হই- 
য়াছেন ? কি নিমিত্তই বা তিনি রাশি রাশি 
ধননত্ব উৎসর্গ করিতেছেন ? ৃ 
এ দেখ, সমুদয় রাজপথ জলসিক্ত হই" 


য়াচ্ছে)'চতুর্দিকে কমলমাল! কহ্লারমাল! লক্ষ 
মান হইতেছে? মহামূল্য ঘবর্জপতাকাউচ্চিত । 


হওয়াতে অদ্য নগরীর শোভারপরিসীম। নাই; 


সর্বত্রই ফলের অপারৃত দ্বার! এঁ দেখ, 
রাজপথে চম্দন-সলিল প্রদত্ত হইতেছে; এ 
দেখ এদিকে ত্রাহ্ষণগণ মাল্য ও মোদক হস্তে 
করিয়া কলরব করিতেছেন ; সমুদায় দেবা- 
লয়ের দ্বায় হুপরিষ্কত ও সমলঙ্কত হইয়াছে; 
চতুর্দিকেই বাদ্যধ্বনি হইতেছে; এ দেখ 
স্থানে শ্ছানে ব্রাঙ্ষণগণ বেদপাঠ করিতেছেন; 
সকল ব্যক্তিই আনন্দধ্বনি করিতেছে; তুরঙ্গ 
মাতঙ্গ এবং গোগণকেও হুউপুষ্ট দেখিতেছি; 
সমুদায় লৌফের এতদূর আনন্দের কারণ 
কি?মহারাজ সর্বজন-প্রিয় কীদৃশ আনন্দকর 
কার্য্যের অনুষ্ঠান করিষেন, বলিতে পার ? 

কুজা মস্থরা এইরূপ জিজ্ঞাসা করিলে 
ধাত্রী যার পর নাই শানন্দিত। হইয়। রামের 
রাজ্যাভিষেক-বিষয়ক সমুদায় বৃতান্ত বর্ণন 
পূর্বক কছিল, মন্থরে ! আমাদের কি আন- 
ন্দের দিন! মহারাজ কল্য পুষ্যানক্ষজ্জে প্রিয়- 
তম তনয় গুণাভিরাম রাকচন্জ্রকে যৌবরাজেযে 
অভিষিক্ত করিবেন ; তুমি এই বৃত্তান্ত কিছুই 
শ্রবণ কর নাই ? সর্বজন-প্রিয় গুগাকর রাম 
কল্য রাজ্যাভিষিক্ত হইবেন, তাহাতোই সক- 
লেই এতদূর আনন্দিত হইয়াছে এই জন্যই 
কৌশল্যার এতদূর পরিতোষ ও এতদূর 
আনন্দ; শই জন্যই অযোধ্যানগরী এন্ধপ 
সুশোভিত কর। হইতেছে । রঃ 

কুজা মন্থর! ঈদ্বশ অনভিমত গপ্রিষ্ন বাক্য 
শ্রবণ পূর্ববক ছমর্ান্থিত! হইয়া ততক্ষণাৎ'সেই 
কৈলাল-পিখর-দদৃশ প্রাসাদ-শিখর হুইতে 
অবতীর্গহইল। পরে সে জধানল বায়! দহা- 
মানাসংরজ্নয়ন। গু পাপাসুষ্ঠানে কৃতনিন্চয়। 





অযোধ্যাকাওড। 


হইয়া স্থখশয়ানা, কৈকেয়ীর নিকট গমন 
পূর্ববক রোষভরে কহিল, মুড়ে ! তুমি এখনও 
নিঃশঙ্ক হৃদয়ে স্বখশয্যায় শয়ন করিয়া রহি- 
য়াছ? উখিত। হও ; এদিকে সর্বনাশ উপ- 
স্থিত! ছুর্ভগে ! তুমি ষে ঘোর বিপৎ-সাগরে 
মগ্ন হইতেছ, তাহার কিছুই বুঝিতে পার 
নাই! হতভাগ্যে ! তুমি বুখা সৌভাগ্য-মদে 
গর্ব্বিত হইয়! থাক, আত্মশ্লীঘ! করিয়া থাক ; 
কিন্ত তুমি জানিতে পারিতেছ না যে, 
তোমার সৌভাগ্য,গিরি-নদীর আোতের ন্যায় 
অস্থির! 

পাঁপ-প্রবর্তিনী কুজ! ক্রোধভরে ঈদৃশ 
পরুষ বাক্যে ভর্সনা করিলে কেকয়-রাঁজ- 
নন্দিনী জিজ্ঞাসা করিতে লাগিলেন, মস্থরে ! 
তুমি কিনিমিত্ত ঈদৃশ ক্রোধাভিভূতা হই- 
য়াছ £ তোমার কি অনিষ্ট হইয়াছে বল, 
অদ্য আমি কিনিমিভ্ত তোমাকে ছুঃখার্ড- 
হৃদয়! ৪ বিষ্র-বদন! েখিভেছি ? 
- ট্বচ্ব-বিন্যাসন্থনিপুণা পাপ-নিশ্চয়া অ- 
হিতৈষিণী মন্থরা,' কৈফেয়ীর : এইরূপ বাক্য 
শ্রাবণ করিয়া সমধিক বিষধূতর হইয়া! ঘমর্ষা- 
ম্বিত-হৃদয়ে রোষ-কষায়িত লোচনে রামচন্দ্রের 


| প্রতি বিছেষ জন্মাইবার অভিপ্রায়ে কহিল, 


দেবি! সম্প্রতি তোমার ঘোর অমঙ্গল--মহৎ 


অনিষ্ট উপস্থিত 'হুইয়াছে। তুমি জানিতে | 


পার নাই, মহারাজ দশরথ রামকে যৌব- 
রাজ্যে অভিষেক করিবেন! আমি এই বৃত্তান্ত | 
শ্রবণ করিবামাত্র অপার ছুঃখসাগরে) পার | 
শৌকসাগরে ও -কঅগাঁধ ভয়ে নিম হই. 
য়াছি। ষে সময় এই কথা ইউ 


তে 








৬৭ 


প্রবিউ হইয়াছে, সেই সময় অবধিই আমার 
শরীর-_আঁমার হৃদয় স্বলিয়া! যাইতেছে; কিছু- 
তেই শান্তিলাত হইতেছে না! ঈদৃশ অবস্থায় 
আমি তোমার হিতসাধনের উদ্দেশে তোমার '| 
নিকট উপস্থিত হইলাম । ৃ 
রানন্দিনি! আমার স্থির- নিশ্চয় আছে 
যে, (তোমার উন্নতি হইলেই আমার উন্নতি, 
তোমার 'ছুঃখ হইলেই আমার দুঃখ, তোমার 
স্থখ হইলেই আমার মহাস্খ) এ বিষয়ে 
ংশয়মাজ্জ নাই। তুমি পতি-ব্যপদেশে শত্রুকে 
যত্বপূর্ব্বক .পাণাম করিয়া আসিতেছ ;--তুমি 
মনে করিয়াছ, তোমার মঙ্গল হইবে মুদ্ধে! 
তুমি মহাবিষ ক্রুরতর সর্প ক্রোড়ে করিয়! 
রহিয়াছ; অজ্ঞান ও অপরিণাঁম-দর্শিতানিবন্ধন 
তাহার.পপ্রতিবিধাঁনে মনোনিবেশ করিতেছ 
না। যে ব্যক্তি খল সর্প বা শক্রুর প্রতি 
উপেক্ষা করে, তাহার পরিণামে যেরূপ 
ছুর্দশা, ঘটে,: মহারাজ দশরথ হইতে এক্ষণে 
তোমার: ও তোমার পুত্রের অধিকল সেই. 
রূপ ছুরবস্থা উপস্থিত হইয়াছে! | 
.জপরিণাম-দর্শিনি ! তুমি নিরন্তর বৃথা |. 
জুখ-দভ্তোগে বিশুদ্ধ হইয়া রহিয়াছ! মহারাজ | 
তোমাকে মিথ্যা সাস্বনাবাক্যে প্রতীরিত |. 


করিয়া তোমার' সপত্ীপুত্র রাষকে সমুদয় 


ভূমগ্ডলের এফাধিপত্য প্রদান করিতেছেন | 


এইবার তুমি বঞ্চিতা হইয়াছ ; অনুচরবর্গের 


৮১974 | 





হইয়া, লতয, কিন্ত মি নীতির টা পা 
লতা কিছ বুধিতে পাযিতেছ না? 





শু ৃ / ॥ 





১৮ 





. তোমার পতি,মুখে পরম ধার্থিকের হ্যায় 
কথা কহেন; কিন্ত তাহার অন্তঃকরণ শঠতায় 
-বঞ্চকতায় পরিপূর্ণ! তিনি তোমাকে প্রিয় 
ও মধুর বাক্যে ভুলাইয়া অস্তরে দারুণ ব্যব- 
হারকরিতেছেন ! তুমি বিশুদ্ধ-হৃদয়া ও সয়ল- 
মতি; এই জন্যই এতদূর বঞ্চিতা হইতেছ। 
মহারাজ তোমার নিকট উপস্থিত হইয়া 
নিয়ত নিরর্ধক সাস্না-বাক্য প্রয়োগ করিয়া 
থাকেন) অদ্য তিনি তোমার সপত্বী কৌশ- 


ল্যাকে পূর্ণমনোরথা করিতেছেন। ভুচতুর 


মহারাজ চুরভিসন্ধি নিবন্ধন রতকে পুর্ব্বেই 


(মাতীমহ-ভবনে অপসারিত করিয়া কণ্টক 


উদ্ধার পূর্ববক কল্যই তোমার ষপত়ীপুত্র 
রামকে নিক্ষণ্টক রাজ্যে অভিষিক্ত করিবেন ! 

কৈকেঘ়ি! মার সময় নাই! সর্বনাশ 
উপস্থিত | আমি যে এক্ষণে হিত বাক্য 
বলিতেছি, তাহা কর; বিলম্ব করিও না; 
উঠ; শত্র-বিমর্দনে প্রবৃত্ত হও ; আপনাকে 


। আমাকে ও কুমার ভরতকে বিপত্"লাগর 


হইতে উদ্ধার কর! হ্থকুমারি ! যাহাতে 
তোমার সপত্বী কৌশল্যার মনক্ষামনা পূর্ণ না 


| হুয়--যাহাতে তোমার পতি রামকে রাজ্যে 


অভিষিক্ত করিতেন! পারেন, তাহা কর। 


শারদীয় চত্দ্রকলার ন্যায় সর্বা্কন্দরী |. 


| হবম্থধী কৈকের়ী অন্থরার মুখে' রামাভিষেক- 


্ 


স্বতাস্ত শ্রবণ পূর্ববক আনদপূর্ণ হৃদয়ে শধ্যা 


কুইতে উদ্থিতা হইলেন তিনি বিস্মিতা ও 
'পরম-পরিতু়ী, হইয়া নিজ অঙ্গ হইতে বহু. | 
রণ উদ্মোচন পূর্বক কুজাকে পারি- 
তোষিক প্রদান করিলেন) 








রামায়ণ। 


| শীরিতোধিক আরশ দুরে নিক্ষেপ না 


দেবী কৈকেম়ী এইরূপে প্র্ষ্ট ও প্রীতি- 
পূর্ণ হৃদয়ে মস্থ্রাকে বন্ুমূল্য রমণীয় আভরপ 
প্রধান করিয়া কহিলেন, নস্থরে ! তুমি যে 
আমার নিকট আমার কামের রাজ্যাঁভিষেক- 
রূপ প্রিয় সংবাদ নিষেদন করিলে, তাহার, 
পারিতোধিক স্বরূপ এই আভরণ তোমাকে 
দিলাম; এক্ষণে আর কি চাও বল। আমার 
প্রিয়তম পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক-বার্তা 
শ্রবণে আমি এতদূর প্রীত হইয়াছি যে,এক্ষণে 
তুমি যাহা প্রার্থনা করিবে,আমি তাহাই প্রদান 
করিতে প্রস্তত আছি। রাম ও ভরতে আমি 
কিছুমাত্র বিশেষ দেখি না; আমার মিকট 
ইহারা উভয়েই সমান । মন্থরে ! মহারাজ যে 
রামকে রাজ্যাতিষিঞ্ত করিবেন। তৎআবণে 
আমি পরম-পরিতুষ$ট হইয়াছি। 
অধুনা মহারাজ, প্রিয়তম তনয় উদার- 
চরিত প্রবল-পরাক্রম গুণাভিরাম রামচন্দ্রকে 
যৌবরাজ্যে অনিযিত্তশ্ষয়িবেন, ইহা অপেক্ষা 
আমার আনন্দগকর-্আমার সম্ভোষকর 
প্রিয়কার্ধ্য আর কি আছে! তুমি এই শুভ 
সংবাদ আনিয্লাছ) তুমি আঁর কি-পারি- 
তোধিক প্রার্থনা কর, বল। 
- অপ্তম বর্গ... 
মন্রা-যাধট। :-..: .. 
 কৈকেদী এই কথা খলিধামাজ ক্‌জ 
দ্যা 'বশবর্তিনী'হইয়। ক্রোধভয়ে দেই 





এবং পুনর্ব্বার কহিল, মুগ্ধে! তুমি শিশুর 
ন্যায় নির্বেবোধ ! কি আশ্বরধ্য || তুমি ভয়স্থানে 
আনন্দ প্রকাশ করিতেছ! তোমার সর্ধবনাশের 
সূত্রপাত দেখিয়! তুমিই প্রহউহৃদয়া হইয়া 
পারিতোধিক দিতেছ | হায়! তুমি অপার 
শোক-পারাবারে নিমগ্ন হইতেছ, কিছুতেই 
বুঝিতে পারিতেছ না! তোমার এমন বুদ্ধি ! 
তুমি তুজঙ্গ-ুখে প্রবিষ্ট হও! পণ্ডিত-মানিনি ! 
তোমার ন্যায় যু়মতি জগতে" নাই ! তুমি 
হতবুদ্ধি হইয়াছ; তোমার ছুর্ভাগ্যের সীমা 
নাই ! আদর্শ তলগত ছায়াতে যেমন বিপরীত 
ভাঁবে বামাঙ্গ দক্ষিণে, দক্ষিণাঙ্গ বামে অনুভূত 


তেছ ! তুমি ইউকে অনিষ্ট ওঘোর অনিষউকে 
পরম ই বোধ করিতেছ; এপর্ধ্যস্ত তোমার 
কিছুমাত্র বুদ্ধিশুদ্ধি হয় নাই; তুমি নিতান্ত 
হতভাগিনী ) তোমার কার্য্য দেখিয়া হুঃখও 
হয়, হাসিও আসিস ; এক্ষণে তোমার সর্বব- 
নাশ উপন্িত, কোথায় তুষি শোক করিবে, 
তাহা না,করিয়া পরম আনন্দ প্রকাশ করি- 
(তেছ ! তোমার ছুর্দতি দেখিয়া আমার মহা 
শোক উপস্থিত হইতেছে; যাহার কিছুমাত্র 


পুত্রের অভ্যুদয় দেখিয়! জাহলাধিত হয় ম11 
সপতীপুন্র স্বাভাবিক শত্রু, সপস্বীপুত্রের অভ্যু' 
দয়, ও মৃত্যু উভয়ই সমান 


(উভয়েরই. 'াঁধীরণ) উভয়েই,এই রাজ্যের 
আবিপত্য প্রত্যাশা কিয়া, ধবাকে 7 হতরাং 





অযোর্যাকাণ্ড। 


হয়, সেইরূপ তৃমি সমুদায়ই বিপরীত দেখি-. 


হিত্তাহিত জ্ঞান আছে, সে কখনও সপত্বী-. 





রাম রাজা হইলে রত ফিতা কেহই ] 








১৯ 





রাষের ভয়ের কারণ নহে। যাহা হইতে 


যাহার তয় থাকে, সে তাহাকে সমূলে উন্মুলন 


করিতে ক্রুটি করে না) আমি এই ভাবী আম-. 
ক্গল পর্যালোচনা করিয়া বিষাদ-সাগর্রে নিষগ্ন 
হইতেছি। শক্রুম্ম যেরূপ ভরতের অনুগত) : 
লক্ষমণও সেইরূপ সর্তবতোভান্কব মছাবাছ 
রামের অনুগত হইয়া রহিয়াছে। জ্যেষ্ঠতা 
অনুসারে রামের পরেই ভরতের রাজা হই. 
বার মন্তাবন!। লক্ষাণ ও শত্রস্ন কনিষ্ঠ,স্বতরাং 
উহারা রাজ্য প্রত্যাশা করিতে পারে না। 
রাজ্য-প্রত্যাশী ভরত হুইতেই রামের ভত্ন, 
হৃতরাং রাম হইতে ভরতের ভয়ের অসস্ভাবন! 
কি” রাম, ভরতকে বনবাসী করিয়া অথবা! 
রাজনীতি অনুসারে তাহার কোনরূপ অমঙ্গল 
ঘটাইয়! রাজ্য নিষ্ধণ্টক করিতে পারে । রাম | | 
রাজনীতি-হুনিপুণ) নিষ্ষন্টক রাজ্য ভোখ 
করিতে হইলে সচরাচর রাজগণ কিরূপ কার্ধ্য | 
করিয়া থাকেন, তাহা রামের অবিদিত নাই। 
রাম কল কার্যেই তৎপর ও ক্ষিপ্রকারী ; 
তোমার পুনের অদৃষটে যে কি ছুর্দশা! ঘটিবে। 
ইহ! ভাবিয়া আমার হৃদয় কাপিতেছে! 
কৈকেয়ি! আমি বুঝিলাম, রাজমহিষী* 
গ্রণের মধ্যে কৌপল্যাই সৌভাগ্যশালিনী 


কারণ ব্রাক্ষণগণ .কল্য পুষ্যানক্ষত্র যোগে 





তাহার গর্ভজাত . সস্তানফেই যে 


:. ডিবি এক্ষণে কৌপনযাই 
_ ক্লাজনন্দিনি! এই সাআাজ্য, রাম ও ভরত |. 




















গর 





কৌশল্যার আন্ঘাকরী কিস্করী হইয়! থাকিবে! 


তোমার পুত্র ভরতও রামের আজ্ঞাবাহক 


কিন্কর হইবে! সীর্ত। ও সীতার 'সখীগণের 
আনন্দের পরিমীমা! থাকিতে না! তরতের 
ছুর্দশা দেখিয়! তোমার পুত্রবধূ 8 
যগ্তা ও শ্রীহীন! হইবে'! 

' মন্থর! অসম্তষ্টা হইয়। এইরূপ যতই টি 
লাগিল, কৈকেয়ী ততই তাহার বাক্য প্রত্যা- 
খ্যান করিয়া সন্তুষ্ট হদয়ে রামচন্দ্রের গুগ- 
গ্রামের প্রশংসা! করিতে লাগিলেন । পরি- 
শেষে তিনি মন্থরাকে বুঝাইয়! কহিলেন, 
দেখ মস্থরে! আমাদের রাম পরম ধার্ট্িক, 
বছগুণে বিভৃষিত, গুরুতক্তি-পরায়ণ, শাস্ত, 
দাত, কৃতজ্ৰ, সত্যবাদী ও বিশুদ্ধাচার; রামই 
মহারাজের বয়োজ্যেষ্ঠ তনয়) ঈদৃশ গ্ছলে 
রামচন্দ্রকেই যৌবরাজ্যে অভিষেক করা 
ধর্মীনুগত, যুক্তি-সঙ্গত ও ন্যায়ামুগত হই 
তেছে। রামচন্দ্র দীর্ঘজীবী হইয়া! ভ্রাতৃগ্ণণকে, 
অমাত্যগণকে ও অন্ুজীবিগণকে পিতার ন্যায় 
পালন করিবেন; রাম সমভাষেসুমুদায় মাতৃ- 
গণেরই প্রিয়কার্্য ও হিতানুষ্ঠান করিতে 
থাঁকিবেন।” সর্ধবত্র মমদর্শী হইয়াও রার্ভীব- 
লোচন রাম কৌশল্যা অপেক্ষা আমার বিশেষ- 
রূপ পৃজা করেন; -রাসচন্্র আমার প্রতিই 
সমধিক ভক্তি প্রকাশ করিয়া থাকেন। 

মহাত্মা রামের প্রতি আমার কিছুমাত্র 
বিদ্বেষ-ভাঁব মাই/ রাম হইতে আমাদের কোন 
রূপ দ্বমনূলে্ সম্ভাবনা দেখিতে পাই ন!? 


তুমি রামের রাঁজ্যাভিষেক প্বণ করিয়া বৃখ! 
সন্তাঁপ করিও ন!। রাম একশত বৎনর রাজ্য, 











। বামীয়ণ। 


'রাম সমুদায় ভ্রাতাকেই আপনার ন্যায় 


'পৌতআ্রাদি জমে রাজবিংহালে আন্লোহণ 
“করিতে পারিবে ; এইরূপে রামের বংখই 




























ভোগ করিলে ভরত ক্রম-প্রাপ্ত পৈতৃক 
রাল্য প্রাপ্ত হইবেন।. মস্থরে! ভূমি ঈদৃশ 
অভ্যুদয়ের সময় কি নিমিত্ত :সন্তপু-হৃদয়া ও 
দহামান! হইতেছ ? আমি ষম্পূর্ণরূপে বুঝি- 
তেছি,রাম রাজ। হইলে আমাদের নকলেরই 
মঙ্গল হইবে ; আমরা সকলেই পরম স্থখে 
কাল যাপন করিতে;পারিব ; তুমি কি জন্য 
পরিতাপ করিতেছ:? আমার ভরত ও রামে 
কিছুমান বিশেষ নাই ; বরং রাম কৌশল্যা 
অপেক্ষাও আমার.সমধিক গুশ্রাষ! করিয়া 
থাঁকেন ; রাম রাজ্যাভিষিক্ত হইলে ভরতেরও 
রাজ্যে সম্পূর্ণ আধিপত্য খাঁকিবে ; কারণ 


দেখেন, কিছুমাঞ্জ ভিন্ন €বাধ করেন না। 
মন্থর! কৈকেম়ীর মুখে ঈদৃশ 'ঘোরতর 
অনভিমত বাক্য শ্রবণ করিয়া যাঁর পর নাই 
ছুঃখিত হইল, এবং দীর্ঘ নিশ্বীম পরিত্যাগ 
পূর্বক পুনর্ধবার় কুছিল,"্ুদ্ধিহীনে-! তুমি 
মূর্খতা বশত অনিষকে ইস্ট: বোধ করি- 
তেছ, তোমার যে অনর্থ ঘটিতেছে, তাহা 
তুমি হুৃদয়ঙ্গম করিতে পারিতেছ'ন!।' তুমি 
অগাধ অপার ছুঃখ -পারাবায়্ে নিমগ্ন হই- 
তেছ! কিছুতেই তোমার চৈতন্য হইতেছে 
না! বিবেচনা করিয়া দেখ, রাম যদি রাজ 
হয়, তাহা! হইলে তাহার 'পর. রামের পুত্র 
রাজ] হইবে) রামের পুজের পর তাহার পুত্র- 


রাজবংশ: হইবে; ভরত রাজবংশ হইতে | | 








অযোধ্যাকাও। 


২১ 





ভরতের বংশে কেহ কখনও আর রাজ্যে 
অধিকারী হইতে পারিবে না। 

কৈকেয়ি ! রাজার সমুদায় পুত্র রাজ- 
সিংহাসন প্রাপ্ত হইতে পারে না; এক 
রাজার বহু পুত্র থাকিলে তন্মধ্যে এক রাঁজ- 
কুমারই রাজ্যে অভিষিক্ত হয়। রাজ৷ যদি 
সমুদয় .পুত্রকেই রাজ্যে প্রতিষ্ঠিত করেন, 
তাহ! হইলে রাজ্যমধ্যে মহাবিশৃঙ্খল! ঘটে; 
এই কারণে রাঁজগণ রাঁজনীতি অনুসারে 
বয়োজ্যেঠ তনয়ের প্রতি অথবা অন্য 
কোন গুণজ্যেষ্ঠ পুত্রের প্রতি রাজ্যতার অর্পণ 
করিয়া থাকেন। এইরূপে যিনি রাজ্য প্রাপ্ত 


হয়েন, তিনিও আবার আপনার পুত্রকেই :" 


রাজ্যে প্রতিষঠিত করেন; ভ্রাতাকে কখনও 
রাজ্য প্রদান করেন না। এক্ষণে রাম রাজ! 
হইলে ভরত ব1! ভরতের বংশ কোন কালেই 
রাজ-সিংহাসন প্রাপ্ত হইতে পারিবে না; 
ভরত রাজবংশ হইত বিচ্যুত হুইয়! অনা- 
থের ন্যায় সর্বব হখে বঞ্চিত হইবে, কেহই 
আর তাহাকে রাজার ন্যায় সম্মান করিবে 
না। 

কৈকেয়ি! এই কারণে আমি তোমার 
দেই তোমার নিকট আমি- 
য়াছি; তুমি আপনার হিতাহিত বা আমার 
মনোগত ভাব কিছুই বুঝিতে পারিতেছ না) 
কি আশ্চর্য! তুমি শক্রর সমৃদ্ধি শুনিয়। 
প্রীত ইহা সানাংর বিমার! প্রদান 
করিতেছ!. নি 

কাম রাজা রা কাজা, রি 
করিযার নিমিত্ত ভরতকে নির্ধবামিত করিষে, 





অথব! প্রাণে বিনাশ করিবে, সন্দেহ নাই। 
তুমি ভরতকে বাল্যাবস্থাতেই মাতুলালয়ে 
পাঠাইয়! দিয়াই, রাম দর্ববদাই রাজার নিকট 
রহিয়াছে । দেবি! সর্ধ্বদা সমীপে থাকিলে 
জড় পদার্থের প্রতিও লোকের সমধিক স্নেহ- 
সঞ্চার হইয়া থাকে।, অশ্বিনী-কুমারদয়ের 
ভ্রাতৃক্সেহ যেমন ভ্রিলৌক-বিখ্যাত, রাম লক্ষ- 
ণেরও পরস্পর সেইরূপ সৌহার্দ আছে; এই 
কারণে লক্ষমণের প্রতি রাম কোন পাপাচরণ 
করিবে না; পরন্ত্ব ভরতের প্রতি যে পাঁপা- 
চরণ করিবে, তদ্দিষয়ে কিছুমাত্রও সন্দেহ 
নাই। 

ঈদৃশ অবস্থায় ভরত আর অযোধ্যায় ন! 
আসিয়া আপন প্রাণ রক্ষার নিমিত মাতা- 
মহ-গৃহ হইতেই বনগরমন করুক; ইহাই 
তাহার পক্ষে এবং তোমার আত্মীয়-স্বজনের 
পক্ষে পরম-শ্রেয়ঃকল্প । অথব| যদ্যপি ভরত | 
কোন মতে পৈতৃক রাজ্য লাভ করিতে পারে, 
তাহা হইলে অযোধ্যায় আসিয়া! ধর্মানুসারে 
গ্রজাপালন কুরুক। 

চিরম্থথী বালক ভরত, রামের সহজ শক্রু। 
রাম সহায়-সম্পৎ-সম্পন্ন, আমাদের ভরত 
অসহায়; ঈদৃশ অবস্থায় কিরূপে তাহার 
জীবন রক্ষা হইতে পারে! অরণ্যমধ্যে সিংহ 
যেরূপ মাতঙ্গের প্রতি ধাবমান হইয়া 
তাহাকে সংহার করে, রামও অসহায় ভর- 
তকে সেইরূপ করিঝে, বিচিত্র কি £ অতএব 


1 যাহাতে ভরতের -প্রাগ রক্ষা হয়, তাঁহাংকর । 


ইতিপূর্বে তুমি সৌন্ভাগ্য-মদে গর্ববিতা হইয়া 
মপত্ী রামমাতা| কৌশল্যার নিয়ত অবমাননা 








৷ করিয়া আপিয়াছ; এক্ষণে তিনি কি নিমিত 
শক্রতাচরণ না করিষেন। 

যে সময় রাগ প্রভৃত-রত্বাদি-হ্থশোভিত 
। হন্তদ্ধরার আধিপত্য 'লীভ করিবে; তখনই 
। তোমার ও তরতের পরাভব, দীনতা ও অম- 
হল উপচ্থিত হইয়াছে, জানিবে। রাম 
অবনীমগ্ডলের অধীশ্বর হইলেই ভরত কিন 
হইবে, সন্দেহ নাই; অতএব এক্ষণে যাহাতে 
তোমার পুত্র রাজ! হয় এবং রাম নির্বা" 
সিত হইতে পারে, তাহার উপায় চিন্তা 
কর। 





অষ্টম সর্গ। " 


রাম-বনবাঁসের উপায়-চিন্ত]। 


কৈকেয়ী, মস্থরার এইরূপ বচনজাঁলে 


পতিত ও জড়িত হইয়! দীর্ঘ নিশ্বাস পরি- 


ত্যাগ পূর্বক কহিলেন, মস্থরে! তুমি যাহ! 
যাহা বলিতেছ, সকলই সত্য; আমি চির- 
কাল জ্ঞাত আছি যে, আমার প্রতি তোমার 
দৃঢ় ভক্তি আছে; পরস্ত কিরূপে বলপূরর্বক 
আমার পুত্রকে রাজ-নিংহাসন প্রদন করিতে 
পারিব, তাহার ত কো উপায় দেখিতে পাই 
না! মহারাজ, শগণিত-গুণনিধান রামচন্দ্রকে 
প্রাণ অপেক্ষা ও ভাল বাসেন; তিনি অকা- 


রণে রাষকে পরিত্যাগ করিয়া! ভরতকে রাজ্য 


প্রদান ঘৃরিবেন কেন ?- রাঁমকেই বা তিনি 


কি নিমিত অকারণে নির্ধ্বামিত করিয়। বনে র 
1 ইন্দ্রের পরার্থনাচুসারে ভোমার পতি সংগ্রাম- 


প্রেরণ করবেন ? 


টি 














রামায়ণ। 





পাপ-নিশ্চয়া মন্থরা, কৈকেয়ীর ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া মনে মনে ইতি-কর্ত- 
ব্যতা নিরূপণ পূর্বক কহিল, রাঁজনন্দিনি ! 
যদ্দি তোমার মত হয়, তাহা হইলে এখনই 
আমি রামকে বনে পাঠাইয়া, ভরত যাহাতে 
রাজ্যে অভিষিক্ত হয়, তাহ! করিতে পারি। 

মস্থরার মুখে এরূপ বাক্য শ্রবণ করিয়া 
কৈবের়ী প্রন্নষ হৃদয়ে শয্যা হইতে উত্থিত 
হুইয়। মৃঢু স্বরে কহিলেন, মন্থরে! ভূমি যে 
পরম-বুদ্ধিমতী, তাহ! আমি চিরকালই জ্ঞাত 
আছি; এক্ষণে কি উপায়ে রামকে বনে 
প্রেরণ এবং ভরতকে রাজ্যাভিষিক্ত কর! 


' যাইতে পারে, তাহ। বল। 


পাপ-নিশ্চয়। কুজ্খ, কৈকেয়ীর এই বাক্য 
শ্রবণ করিয়। রামাভিষেকের ব্যাথাত করি- 
বার উদ্দেশে কহিল, কৈকেয়ি! তোমার 
পুত্র ভরত যে উপায়ে নিশ্চয়ই রাজ্যলাভ 
করিতে পারিবে,সতাহ্ বলিতেছি, শ্রাবণ 
কর, এবং যেরূপে তাহ। স্থসম্পন্ন করিতে 
হইবে, তাহাও স্থির করিয়া রাখ।. 

রাজতনয়ে ! তুমি কি সমুদায় লিয়া 
গিয়াছ? না তোমার স্মরণ থাকিতেও ত্মি 


[ আমার নিকট মনের কথা গোপন করিয়া 


আমার মুখেই গুনিতে ইচ্ছা করিতেছ ? 
বচ্ন্দ-চারিণি! যদি আমার মুখেই শ্রাবণ 
করা তোমার অভিপ্রেত: হয়, ভাঙা! হইলে 
বলিতেছি, মনোযোগ কর; এবং সন্বর় ইতি- 
কর্তব্যতা-নিরূপগণে তৎপর হও | : 
পূর্বে দেখান্থরের সংশ্রীমফালে দেবরাজ 








ভি. 


শপপীশিশা্াশীিশত 


অধোধ্যাকাণ্ড। 








নিপুণ মহীরাঁজ দেবগণের সাহায্যের নিমিত্ত 
গমন করিয়াছিলেন দাক্ষিণাত্য প্রদেশে 
দণ্ডকাঁরণ্যে বৈজয়ন্ত-নামক নগরে তিমিধ্বজ 
নামে যে নরপতি ছিলেন, তিনিই অতীব 
মায়াবী মহান্থরশন্বর নামে বিখ্যাত। মহাবীর 
শন্বর বহুবিধ মায়াজাল বিস্তার পূর্বক দেব- 
রাজের সহিত সংগ্রাম করিতে প্রবৃত্ত হইয়া- 
ছিলেন; দেবগণ তীহাকে কোনক্রমেই পরা- 
জয় করিতে সমর্থহয়েন নাই। এইন্মহাসংগ্রাম 
সময়ে এক দিবস নিশীকালে দেবসৈন্যগণ 
শ্রান্ত ও ক্লান্ত হইয়া নিদ্রাভিভূত হইয়াছে, 
এমত সময় অস্থরগণ হঠাৎ আসিয়া সকলকে 
আক্রমণ পূর্ববক অস্ত্রশস্ত্র দ্বার! ক্ষত-বিক্ষত ও 
বিনষ্ট করিতে লাগিল।"দ্রেবসাহ্বায্যার্থ সমূপ- 
শ্থিত মহাবানু মহারাজ দশরথ তদ্দর্শনে 
অন্থরগণের সহিত ঘোরতর যুদ্ধ করিতে আরম্ত 
করিলেন। রাত্রিকালে অস্থরগণ প্রবল হুইয়। 
থাঁকে, স্থৃতরাঁং তাহধন। তন্ত্র দ্বারা মহারাজ 
দশরথের শরীর ক্ষত-বিক্ষত করিয়া ফেলিল; 
তিনি হতচেতন হইয়া! পড়িলেন। দেবি! 
এই সময় তুমি স্বয়ং সারথি-কার্ধ্যে নিযুক্ত 
হইয়! মহারাজকে সংগ্রাম-ভূমি হইতে অপ- 
সারিত করিয়াছিলে। অনন্তর সংগ্রামে বিজয়ী 
হইয়। ক্ষত-বিক্ষত শরীরে মহারাজ প্রত্যাগত 
হইলে তুমি স্বয়ং সবিশেষ: পরিচর্যা পূর্বক 
তাহার ভ্রথ-সংরোহণ করিয়া দিয়াছিলে। 
এই-ভুই কারণে মহারাজ পরম পরিতুষ্ট 
হইয়া তোমাকে ছুইটি রর প্রদান করিতে 


উদ্যত হইয়া বলিয্াছিবেম, কৈকেয়ি! দি | 
ঢুইটি বর প্রার্থনা কর; আমি 'অঙ্গীকায় 


করিতেছি, তুমি যাহ! চাহিবে, আমি তাহাই 
প্রদান করিব। তুমি তশকালে বর গ্রহণ 
না করিয়! বলিয়াছিলে, যে সময় আমার ইচ্ছা 


হইবে, তৎকালে আমি" মহারাজের অঙ্গী- 


কৃত্ব এই বরছয় গ্রহণ করিব। মহাত্মা! মহী- 
পতি তোমার প্রস্তারেই সম্মত হুইয়া- 
ছিলেন। 
দেবি! আমি এই সমুদায় বৃত্বাস্ত কিছুই 
অবগত ছিলাম না) পূর্বে তুমিই আমার 
নিকট ইহা আনুপূর্ধ্িক বর্ণন করিয়াছ। 
তোমার প্রতি সাতিশয় শ্েহ নিবন্ধন আমি 
এই বরদান-বৃতবাস্ত হদয়মধ্যে ধারণ করিয়া ;.. 
রাখিয়াছি। 
রাঁজনন্দিনি! এক্ষণে তুমি ভর্ভীকে সেই 
অঙ্গীরৃত বরদ্বয় স্মরণ করাইয়া দিয়! প্রথম 
বরদ্বারা রামের চতুর্দশ বতসর বনবাঁদ এবং 
দ্বিতীয় বরদ্বার। ভরতের রাজ্যাভিষেক প্রার্থনা | 
কর। র 
_ দেবি! অদ্যই তুমি ক্রোধাগারে প্রবেশ 
পূর্বক পরম-ক্রুদ্ধার ন্যায় আকার-প্রকার 
দেখাইয়া মলিন বসন পরিধান করিয়! ভূমি- 
শষ্যায় শয়ন করিয়! থাক। মহারাজের প্রতি 
দৃষ্টিপাতও করিও না, কোন কথাও কহিও না। 
তুমি অনাথার ন্যায় দুষ্খিতা হইয়! ভৃমিতেই 


| শয়ন করিয়। থাকিবে । মহারাজ তোমাকে 


তাদৃশ অবস্থায় শয়ানা দেখিলে অবশ্টুই 
ছুঃখার্ড-হৃদয় হইবেন। ভিনি তোমার আঅদ্ধি-। 
মান ভগ্ন করিধার, নিষিত,--তস্ূকে 
প্রদঙ্গ করিবার নিমিত্ত বিশ্যেরূপে তবধা 





হইবেন এবং. পুনঃপুন। তোমা মনো- 


8883৯ 











সপ 


২৪ 





রামায়ণ। 





বেদনার কারণ জিজ্ঞাস! করিতে থাকিবেন, 
সন্দেহ নাই। তুমি পতির পরম-প্রণয়িনী 
প্রিয়তম। ভাধ্যা; তোমার পরিতোষের নিমিত্ত 
মহারাজ সমুজ্বল "রাজলক্ষমীও পারত্যাগ 
করিতে পারেন, প্রন্থলিত হুতাশনেও প্রবেশ 
করিতে বন্ধ-পরিকর হয়েন, সংশয় নাই । যদি 
মহারাজ তোমার মনস্তপ্টির নিমিত ভূরিপরি- 
মাগে মণি মুক্তা ম্বর্ণ ও বিবিধ রত্ব প্রদান 
করেন, তুমি তাহাতে দৃকৃপাতও করিও না; 
পরন্ত তুমি প্রসঙগক্রমে__সময়ক্রমে ভাব- 
ভঙ্গীত্বার দেবাস্থর-সংগ্রামে অঙ্গীকৃত বরদ্য় 
স্মরণ করাইয়! দিবে। যদ্দি তোমার পতি 
স্বতঃপ্রবৃত্ত হইয়া! বর দান করিবার কথ! 
উত্থাপন করেন, তাহ! হইলে তুমি আগ্রে 
তাহাকে সত্যপাশে বদ্ধ করিয়া পশ্চাৎ 
বরদয় প্রার্থনা করিবে, এবং অনঙ্কুচিত চিত্তে 
বলিবে, মহারাজ! প্রথম বরদ্বারা চতুর্দশ 
বরের নিমিত রামকে বনবাঁস দ্িউন এবং 
দ্বিতীয় বর দ্বারা ভরতকে যৌবরাজ্যে অভি- 
যিক্ত করুন। 

রাজনন্দিনি ! দেবাহ্রের সংগ্রাম সময়ে 
মহারাজ যে বরদিয় প্রদান করিতে অঙ্গীকার 
করিয়াছিলেন, তাহা অগ্রে স্মরণ ধরাইয়া 
ন! দিয়া এবং অগ্রে ভীহাকে সত্যপাশে বদ্ধ 
না করিয়া হঠাৎ রামের বনবাস ও ভরতের 
যৌবরাজ্যাভিষেক কদাচ প্রার্থনা করিও না। 
আমি যেরূপ পরামর্শ দিলাম, তুমি অবিকল 
সেটা করিলে 'বশ্টাই লাম নির্ববালিত হইবে 
এবং তোমার. পুত্র নিষষষ্টক রাজ্য ভোগ 
করিতে পারিবে, সন্দেহ নাই। 


কল্যাণি! চতুর্দশ বৎসর অতীত হইলে 
রাম যে সময়ে অযোধ্যায় প্রত্যাগ্রমন করিবে, 
তত দিনে ভরত বদ্ধমূল, ধনসম্পন্ন ও প্রতাব- 
শালী হইয়া! উঠিবে। ততকালে সমুদায় 
প্রকৃতিমগুলও ভরতের বশীতৃত হইয়! 
গপড়িবে। | 

স্থভগে! তোমার সৌভাগ্যববল কত- 
দূর, তাহা একবার ভাবিয়া দেখ) মহারাজ 
তোমাকে কোন ক্রমেই কুপিতা করিতে 
সমর্থ হয়েন না, কোন কারণে তুমি কুপিতা 
হইলেও তিনি উপেক্ষা করিতে পারেন না। 
মহারাঁজ তোমার পরিতোষের নিমিত্ত জীবন 
পর্য্যন্ত বিসর্জন করিতে পারেন; তিনি 
কখনই তোমার কথ!'লজ্ঘন করিতে সাহসী 
হয়েন না। আমি বোধ করি, এই তোমার 
অভীষ্ট সাধনের প্রকৃত সময় উপস্থিত । তুমি 
এই সময় বীত-দাঁধ্বসা হইয়। অসস্কুচিত হৃদয়ে 
মহারাজকে বলুপুর্বক রামাভিষেক-সঙ্কল্প 
হইতে বিনিবর্তিত কর। 

কৈকেয়ী মন্থরার মুখে তাদৃশ-মন্ত্রণাবাক্য 
শ্রবণ করিয়! ইষ্ট বিষয় অনিষ্ট রূপে এবং 
অনিষ্ট বিষয় ইউ রূপে দেখিতে লাগিলেন । 
তিনি ব্রহ্মশাপ-প্রভাবে বিমুঢ়-হৃদয় ও কলু- 
যিতা হইয়া হিতাহিত কিছুই হবদয়ঙ্গম করিতে 
মমর্থ। হইলেন না। 8 

পূর্বে বাল্যাবস্থায় কৈকেয়ী কোন-কুব্ূপ 
্রাঙ্মণকে কুৎসিত বলিয়া নিন্দা করিয়া" 
ছিলেন। তৎকালে ব্রাঙ্মণ কুপিত হুইয়া 
তাঁহাকে শাপ প্রদান করেল যে, তুমি আপনার 
অপরূপ-ূপমদ্ধে গর্ধিরিত। হইয়! ব্রাহ্মণকে 








|] বা মুখী নিতান্ত কদর্ধ্য ; পরস্ত তুমি বায় 








অযোধ্যাকাণ্ড। 





কুৎসিত বলিয়া নিক্দা। ও দ্বণা করিতেছু, এই 
কারণে ভূমণ্ডল মধ্যে তোমার নিন্দা ও কুঙুসা 
প্রচারিত হইবে; ভুমি চিরকাল সকলের 
(নিকট--বিশেষত যাহার হিত-সাধনের নিমিত 
দ্বণিত কার্ষ্যে প্রবৃত্। হইবে, তাহার নিকটও 
স্বণিত হইয়া থাকিবে। 
কৈকেয়ী এই ক্রদ্ষশাপে অন্ীভূতা ও 
বিমূঢ-হৃদয়। হইয়া মস্থরার বশবর্তিনী হুই- 
লেন। তিনি পরম-পরিতুষ্ট হঁদয়ে পাপ- 
প্রদর্শিনী মস্থরাকে গাঢ়তর আলিঙ্গন পূর্বক 
হর্ষ-গদগদ বচনে ধীরে ধীরে কহিলেন, কুজে! 
আমি তোমার অসাধারণ বুদ্ধির অবমাঁনন! 
করিতেছি না; তুমি উত্তম শ্রোয়ন্কর কথাই 
বলিতেছ। মস্থরে! এইভূমগ্ডল মধ্যে তোমার 
তুল্য বুদ্ধিমতী আর কেহই নাই। তুমি আমার 
প্রতি তক্তিমতী ও নিতান্ত অনুরক্তা ; তুমি 
নিয়তই আমার হিতচেষ্টা করিয়। থাঁক। 
কুজে ! আমি 'রাজায”এই. কুটিলতা কিছুই 
বুঝিতে পারি নাই। এই পৃথিবীতে অনেক 
| কুজা আছে; ভাহাদের মধ্যে কেহ কেহ 
(1 ছুশীলা, কেহ কেহকুরূপাও কাহার কাহারও 


| | সঞ্চালিত পদ্ধিনীর ন্যায় অতীব শ্রিয়দর্শন। ও 
(| পরমন্ন্দরী। তোমার বক্ষঃক্থল নিতাস্ত অধিক 
(| বঙ্ষ নহে), পরস্ত তোমায় কণ্ঠ হইতে মুখ 
| পর্্ান্ত দেখিতে কি-ন্দর | তোমার গীন- 

| পয়ৌধর-মুগল পরস্পর বংলয়; তোমাকেই 
প্রত কখোররীননাযাফিযে লারে। তোমার 
| সুগঠিত জন বাকী দ্বারা কিব্অপূর্বব পে? 

ৃ ধারণ করিয়াছে! তোমায় জায় কেমন 








স্থগঠিত ! তোমার চরণ-য় কেমন দীর্ঘ ও 
কৃশ! তোমার জঘনপার্থদ্ধয় কেমন বিস্তীর্ণ ও 
আয়ত! মন্থরে! তোখার* মুখখানি শরৎ" 
কালীন নির্মল শশধরেরন্ন্যায় শোভা ধারণ 
করিয়াছে! তুমি যখন নীল বমন পরিধান 
করিয়া আমার সম্মুখ দিয়া! গমন কর, তখন 
টিট্টভ-পক্ষিণীর ন্যায় শোভা পাইতে থাক। 
চন্দ্রমুখি ! তোমার পৃষ্ঠে যে একটি বৃষের 
ককুদের ন্যায় মনোহর কুজ রহিয়াছে; 
ইহা রাজনীতি, ক্ষত্রবিদ্যা, অমাধারণ বুদ্ধি 
ও মায়াতে পরিপূর্ণ। কুজে! রাম বনে 
গমন করিলে এবং ভরত রাজ্যে অভিষিক্ত 
হইলে আমি তোমীর এ কুটি সুবর্ণ দ্বারা 
বিভূষিত করিয়। দিব। স্থন্দরি ! আমি তোমার 
নিকট অঙ্গীকার করিতেছি, যদি আমার 
মনস্কামন! পূর্ণ হয়, তাহা হইলে অবিমিজ 
স্থবিমল স্থবর্ণ দ্বারা তোমার সর্ধব-শরীর বিভূ- 
ধিত করিয়া দিব; আমি তোমার ন্বর্ণবর্ণ 
স্বন্দর বদনে কাঞ্চনময় তিলক প্রস্তত করা- 
ইয়৷ দিব; যতৃপ্রকার উত্তম উত্তম আভরধ | | 
আছে, তাহা তোমাকে প্রদান করিতে রি | 
করিব না। 

কুবি! তুমি হৃগন্ধি চন্দনে আপাফ-মত্তক 
_লেপন পুর্ববক রমণীয় সন পরিধান করিয়া 
রাজমহিষীর স্যা় বিচরণ করিবে 1: হমুখি'! 


ভূমি এই চন্রবদনে পত্রণীণের নিজ্দা করিয়। 


মী়গপকে 'আমশসিত। 'ফরিকে। জে? র 





ূ সাপ খ্তকগতলি নী সেই 
(তোমারও প্-বেখায় নিযুক্ত থাকিবে 7 








রিনি রিনি তি 





৬ 


রামায়ণ। 





কৈকেয়ী কুজা'র এইরূপ পুনঃপুন প্রশংসা 
করিতে লাগিলেন; পরস্ত কুজা তাঁহাকে 
তখন পর্য্যস্তও অর্ূর্বব শয্যায় শয়ানা দেখিয়া 
তুরাপ্রদানপূর্ধবক পুনর্ধবার কহিল, কল্যাণি ! 
জল বাহির হইয়া গেলে সেতুবন্ধনে কৌন 
ফলোদয় হয় না; অতএব এখনই উঠ; আপ- 
নার মঙ্গলচিস্তা। কর; মহা রাজকে মুগ্ধ করিতে 

- যত্ববতী হও। ্‌ 

অনস্তর কৈকেয়ী মন্থরার বাঁক্যানুমারে 
ভরতের রাজ্যাভিষেকে কৃতনিশ্চয়া হইলেন; 
এবং মন্থরার নিকট প্রতিজ্ঞা করিয়া কহি- 
লেন, মশ্থরে ! তুমি যাহা বলিতেছ, আমি 


অবিকল তাহাই করিব; কদাচ অন্যথা. 


হইবে না। ৰ 

পরে সৌভাগ্য-মদ-গর্ব্বিতা স্থবর্ণ-সদৃশ- 
স্ববর্ণশরীরা কুজা-বাক্য-বশবর্তিনী দেবী 
কৈকেয়ী,মস্থরার উপদেশানুসারে রামচক্দরের 
প্রতি বিদ্বেষবতী হইয়া একাকিনী ক্রোধা- 
গারে প্রবেশ করিলেন। তিনি মহামূল্য মণি- 
রত্ব-বিভূষিত যুক্তাহার ও অন্যান্য আভরণ 
সমুদায় দূরে নিক্ষেপ পূর্ব্বক ভূমিতে উপবিষ্টা 
হইয়! মন্থরাকে কহিলেন, কুজে ! হয়, রাম 
. | বন গ্রমন করিলে ভরত রাজ্য প্রাপ্ত হইবে; 
ন! হয়, আমি এই স্থানে প্রাণত্যাগ করিলে 
তুমি মহারাজের নিকট সংবাদ দিবে। রাম যে 
পর্য্যন্ত বনগমন না করিবে, নে পর্য্যন্ত আমি 
ধন, বস্ত্র, অলঙ্কার, ভক্ষ্য, :তোজ্য, কিছুই 


পরশ ফ্রিবনা1 ষদি রাম যৌবরাজ্যে অভি-. 


যিন্ত হয়, তাহা হইলে হবর্রত্বাদি কিছুই 
আমি গ্রহণ করিধ না, ভোজন, করিতেও 


প্রত হইব না; এই পর্ধ্যস্তই আঁমাঁর জীব- 
নের শেষ হইবে। 

পরম-রূপবতী কৈকেয়ী এইরূপ দারুণ 
বাক্য বলিয়া শরীর হইতে সমুদ্দায় আভরণ 
উম্মোচন পূর্বক ভূতল-পতিত কিন্নরীর ন্যায় 
অসংস্কত ধরাতলে শয়ন করিয়৷ রহিলেন। 

ক্রোধরূপ-তমন্তোম-পরিপুর্ণা পরিমুক্ত- 
বিভূষণা বিমলা রাঁজমহিযী,দিবাকর-পরিশূন্যা 
তমঃপরিৰৃত! নতস্থলীর ন্যায় আকার ধারণ 
করিলেন। 


০০৯পপী পপ পপ 


নবম মর্গ। 





কৈকেমীর বর-প্রার্থন1। 


এইরূপে কৈকেয়ী, পাপমতি কুজার 
উপদেশানুসারে বিষদিপ্ধ-বাণবিত্ধ কিন্নরীর 
ন্যায় ধরাতলে স্রয়দ* করিয়া রহিলেন। 
তিনি মনে মনে ইতিকর্তব্যতা নিরূপণ করিয়া 
তৎসমুদায় মস্থরার নিকট ধীরে ধীরে ব্যক্ত 
করিলেন। 

পরম-হিতৈষিণী পরম-হহৃৎ মন্থর! কৈকে- 
য়ীর সংকল্প অবগত হইয়া পরম-প্রীতা ও 
কতকৃত্যা হইল। দেবী কৈকেয়ীও মনে 
মনে দৃঢ়নিশ্চয় করিয়া রোষভরে জকুটা বন্ধন | 
পূর্বক ভূতলেই শয়ানা থাকিলেন ; দিব্য 
মাল্য, দিব্য আভরণ, সমুদায়ই ভূমিতে 
নিক্ষিপ্ত ও বিকীর্ণ হইয়! খাকিল; নভো. 
মগুলে নক্ষত্র সমুদায় যেরূপ শোত! বিস্তার 


1 করে: ভুমিতল-বিপর্য্যস্ত ভূষণ সমুদ্ধায়ও 











অযোধ্যাকাণ্ড। 


২৭ 





সেইরূপ শোঁভা সম্পাদন করিতে লাগিল। 
দেবী কৈকেয়ী মলিন বসন পরিধান পূর্ব 
একবেণী ধারণ করিয়! গতসত্ত্া কিম্নরীর ন্যায় 
ক্রোধাগারে পতিত হইয়| রহিলেন। 

এদিকে মহারাঁজ দশরথ, রামের ফৌব- 
রাজ্যাভিষেকের আঁদেশ প্রদান পূর্বক উপ- 
স্থিত সদদ্যগণকে বিদায় দিয়! অস্তঃপুরে 
প্রবেশ করিলেন। তিনি প্রিয়তম! মহিষী 
কৈকেয়ীর নিকট রামের রাঁজ্যাঁভিষেক-রূপ 
প্রিয় সংবাদ বলিবার নিমিত্ত তাঁহার ভব- 
নাভিমুখেগমন করিতে লাগিলেন । হিমাংশু 
যেমন শুভ্র-জলদ-পটল-ম্থশোভিত রাহ্যুক্ত 
নভোমগুলে গমন করেন, মহারাঁজও সেইরূপ 
কৈকেম়ীর ন্বধা-ধবলিত,.ভবনাত্যন্তরে প্রবিষ্ট 
হইলেন। 

এই গৃহের চতুর্দিকে শুকগণ ময়ূরগণ 
ও কলহংসগণ মনোহর কলরব করিতেছে; 
স্থানে স্থানে নানা গ্রক্ষার-মুমধুর বাদ্যধ্বনি 
হইতেছে; কুজ| ও বামনিকা রমণীর পরি- 
চর্য্যাকার্ধে নিযুক্তা রহিয়াছে ; স্থানে স্থানে 
চম্পক বৃক্ষ, অশোক বৃক্ষ, লতাগৃহ, চিত্রৃহ, 
রজতময় বেদী, হিরগ্রয় বেদী, চিরকুম্থম 
বৃক্ষ, 'নিত্যফল বৃক্ষ, রজতময় ও হিরগয়- 
দোপান-যুজ্ত রমণীয় বাপী-সমূহ শোভা পাই- 
তেছে; গৃহে গৃহে নানাপ্রকার ভক্ষ্য ভোজ্য 
পেয় প্রস্ৃতি রহিয়াছে; গৃহের সমুদয় অংশই 
নানাগ্রকার গৃহসজ্জ। ও নানাগ্রকার রা 
মূল্য বিভূষণে বিভূষিত | রি 

মহীপতি দশরখ কৈকেযীর গৃহে প্রবেশ : 
[পূর্বক চতুর্দিক নিরীক্ষণ: করিলেন, পরস্ত 


প্রণয়িনী 'কৈকেয়ীকে রমণীয় শয্যাতলে ব 
আর কোথাও দেখিতে পাইলেন না। তিনি 
পঞ্চশর-শরে জর্জজরিত-কলেবর হইয়া উৎ-. 
কলিতাকুল নেত্রে পুনর্ধবার চতুর্দিক নিরীক্ষণ 
পূর্বক সাতিশয় বিষাঁদিত হইলেন । অন্যদিন |. 
ঈদৃশ সময় মহিষী কৈকেয়ী অন্য কোন স্থানে 
থাকেন না, সেই গৃহেই থাকেন; ইতিপূর্বে 
মহারাজ কোন দিন এ সময় তীহীর গৃহ: 
শুন্য দেখেন নাই; স্থতঘ্নাং নিরতিশয় বিষ 
হৃদয় হইয়া তিনি প্রতীহারিণীকে জিজ্ঞাসা 
করিলেন, দেবী কোথায়? প্রতীহারিণী কৃতা- 
গ্ুলিপুটে সসম্ত্রমে কহিল, মহারাজ! দেবী 
'সাঁতিশয় ক্রোধপরতন্ত্রা হইয়া ক্রোধাগারে 
প্রবেশ করিয়াছেন। 
মহীপতি দশরথ প্রতীহারিণীর মুখে ধতাদুশ 
বাক্য শ্রবণ করিয়া অতীব ভুর্খনায়মান ও ! 
বিষধহৃদয় হইলেন। তিনি ব্যাকুলেক্িয় হইয়! 
ক্রোধাগারে প্রবেশ পূর্বক দেখিলেন, তাহার 
প্রিয়তমা মহিষী দেবী কৈকেয়ী অনুচিত ধরা- 
শয্যায় নিপতিত। রহিয়াছেন ! বৃদ্ধ ব্যক্তির 
তরুণী ভার্ধ্য/ জীবন অপেক্ষাও প্রিয়তম! 
হইয়া থাকে; স্থতরাং কৈকেয়ীর ঈদৃশ অবস্থা 
অবলোকন করিয়া মহারাজের দুঃখ ও পদ্ি- 
তাপের পরিসীমা রহিল না। বিন, 
নির্ধল-হৃদয় মহারাজ, ছি্মূল' লতার 
ন্যায়, স্বর্গ হইতে নিপতিতা দেবতার ন্যায়, 
ু্যক্ষয়ে ভূতলগত! কিছ ন্যায়, স্বর্গ, 
জষ্টা অপ্লরার ন্যায়, সংযতা হযিবীীন্যায়। | 
বিষদিখবাবিদ্ধা' রেণু যায়, ুর্তি্তী 
মায়ার ন্যায়): পাপমংকল্পা  কৈকেীকে 














স্পা 


২৮ 





অনুচিত ভূমি-শয্যায় শয়ান। দেখিয়! যার পর 
নাই কাতর ও হতচৈতন্য হইলেন। মহা- 


গজ, বাশবিদ্ধা করেপুকে যেরূপে স্পর্শ করে, |. 


মহারাজ কামপরতন্ত্র হইয়া স্নেহ পূর্বক 
করতলদ্বারা সেইরূপে তাহার গাত্র মার্জনা 
করিতে ঘাগিলেন৭ পরে তিনি প্রিয়তমা 
কৈকেয়ীকে ভূজঙ্গীর ম্যায় দীর্ঘ নিশ্বীষ পরি- 
ত্যাগ করিতে দেখিয়! সন্ত্রস্ত হৃদয়ে কহিলেন, 
প্রিয়তমে! আমার কি অপরাধ হইয়াছে, 
কিছুই বুঝিতে পারিতেছি না! দেবি! তুমি 
কি কারণে কুপিতা হইয়াছ ? কে তোমাকে 
কটু বাক্য বলিয়াছে? কোন্‌ ব্যক্তি সিংহীর 
সুখে হস্ত প্রদান করিতে সাহস করিয়াছে ?" 
কোন্‌ ব্যক্তি হইতে তোমার মানহানি 
হইয়াছে ? কল্যাণি! আমি সর্ধদা তোমার 
ছিতচেষ্ট৷ করিতেছি, আমি ভৃত্োর ন্যায় 
সর্বদা তোমার আজ্ঞাধীন হইয়া রহিয়াছি; 
তৃমি কিজন্য আমার হৃদয় দুঃখার্ড করিয়! 
অনাথার ন্যায় এই ধরাতলে ধূলিশয্যায় শয়ন 
করিয়া রহিয়াছ ? তুমি কি নিমিত্ত আমার 
অস্তঃকরণ প্রমথিত করিতেছ ? 

প্রিয়ে! তোমাকে কি জন্য ভূতাবিষ্টার 
ন্যায় দেখিতেছি? যদি কোন পীড়া" হইয়া 
থাকে, আমার নিকট." প্রকাশ করিয়া বল; 
আমার কৃতিভোগী 'অপ্পেক বৈদ্যরাজ আছেন; 
ভীহারা চিকিতসা দ্বারা সকল রোগেরই 
শান্তি করিতে পারেন। তোমার এরূপ ভাধেক' 
কারুধ ওক, আমার: নিকট? বল; যদি কেছ' 
রা তৌমার' অপ্রিয় ফাধ্য:করিয়া থাকে, ভাঙা 
জামার নিকট বল।এবং তাহাকে কি প্রকার |. 











শান্তি প্রদান করিতে হইবে, তাহাও বলিয়া 
দাও। | 

দেবি! রোদন করিও না, আত্মশরীর 
শোষণ করিও না; কাহার প্রিয় কার্ধ্য করিতে 
হইবে, কাহারই বা হ্থমহত অপ্রিয় কার্য 
করিতে হইবে, বল। যদি কোন অবধ্য 
ব্যক্তিকে বধ করিতে হয়, অথবা যদি কোন 
বধ্য ব্যক্তিকে মুক্ত করিতে হয়, তাহাঁও 
তোমার সন্তোষের নিমিত্ত করিতে প্রস্তত 
আছি। স্থন্দরি! যদি কোন দরিষ্ ব্যক্তিকে 
এশ্বরয্যশালী করিতে হয়, অথবা যদ্দি কোন 
ধনাঢ্য ব্যক্তিকে অকিঞ্চন করিতে হয়, 
তাহাও বল, এখনই করিতেছি, দেবি! 
আমার যাহা' কিছু ধনসম্পন্তি আছে, তুমি 
তৎসমুদায়েরই অধীশ্বরী, আমি ও আমার 
অনুচরবর্গ সকলেই তোমার বশব্তী ; 
আমার ও আমার অনুচরবর্গের মধ্যে 
কাহারে! এরূপ ফ্াঁধর্নাই যে, তোমার 
অভিপ্রায়ের বিরুদ্ধ কার্ধ্য করে। এই সপ্ত- 
ত্বীপা সাগরাম্বরা মেদিনীর সমুদায় 'রাজগণের 
মধ্যে একমাত্র আমিই রাজরাজ ও সন্াট। 
হুলোচনে! অবনীমণ্ডলমধ্যে যত উত্তম 
উত্তম রত আছে, আমি. ততসমুদায়েরই অধী? 
শ্বর; তম্মধ্যে ভূমি যাহা প্রার্থনা! কর; বল, 
আমি তাহাই প্রদান করিতেছি. । পরিয়ে! 
বৃথা কোপ করিও না; আঁমি তোষার আনভি- 
প্রেত কোন কার্ধ্য করিতে লাহসী হই না। 
প্রথয়িনি! তোমার অভিপ্রায়'কি বল; আমি 
জাপমার জীষন দিয্লাও তোমার প্রীতিকর 
কার্ধ্য করিতে প্রস্তত আঁছি। তোমার 











অযোধ্যাকাণ্ড। 


৯ 





যতদুর ক্ষমতা, তাহা তুমি অবগ্ৃত থাকিয়া 
কি নিমিত্ত আমার প্রতি সন্দিহান হইতেছ! 

পরিয়ে! আমি নিজ পুণ্পুঞ্জ দ্বারা 
তোমার নিকট শপথ করিতেছি, তুমি 
যাহাতে সনম্তষ্ট হইবে,আমি তাহাই করিব) 
এই সসাগরা বন্থন্ধরার মধ্যে রাহিড় দেশ, 
সিন্ধু দেশ, সৌবীর দেশ, সৌরাষ্ট্র দেশ, 
দক্ষিণাপথ.দেশ, অঙ্গ দেশ, বঙ্গ দেশ, মগধ 
দেশ, মৎস্যদেশ, নুসমৃদ্ধ কাশী প্রদেশ, 
কোশল দেশ, এতৎ-গ্রভৃতি সমুদায় দেশই 
আমার অধীন; এই সমুদায় দেশে বহুবিধ ধন- 
ধান্য ও পশুপক্ষী সমুৎপন্ন হইয় থাকে-; তুমি 
তাহার মধ্যে যাহা যাহা প্রীর্ঘনা করিবে, আমি 
তৎসমুদায়ই তোমাকে-প্রদান করিধ। ভীরু! 
তুমি কি নিমিত্ত ঈদৃশ রেশ ভোগ করিতেছ! 
এক্ষণে উ্থিতা হও,_-উদ্থিতা হও। কৈকেয়ি! 
কি নিমিত্ত তোমার এরূপ মনঃপীড়া হই- 
মাছে, বল। মন্বীচিণন্টী দিবাকর যেরূপ 
নীহার অপনয়ন করেন, অদ্য আমি সেইরূপ 
তোমার মনোদুঃখের কারণ নিরাকৃত করিব। 

মহীপতি দশরথ এইরূপ বুবিধ সান্ত্বনা 
বাক্য কহিলে, দেবী কৈকেয়ী, অপ্রিয় বাক্য 
দ্বারা পতিকে যেন পরিপীড়িত করিবার 
অভিপ্রায়েই, ভৃতল হইতে উদিত হইয়া 
ইহিনে। উপবিষ্ট হইলেন। | 


. অনস্তর র হেব কৈদেনী,ম মগমধাবেশদ, 
বর্তী. মহীপতি দশরথকে দারুপবাক্যে কহি- 
লেন, মহারাজ 1 কোন ব্যক্তি আমাকে র্‌. 
বাক্য বলে নাই; কেছ স্আামার জবদাননাও 





করে নাই; পরস্ত আমার একটি মনস্কামনা 
আছে, আপনি তাহা! পূর্ণ করিয়া আমাকে 
পরিতৃপ্ত করুন। মহারাজ! আপনি যে আমার 
প্রার্থনা পুর্ণ করিবেন, "তাহা অগ্রে প্রতিজ্ঞা 
করুন; আপনি প্রতিজ্ঞাবদ্ধ হইলে: পশ্চাৎ 
আমি আমার অভিলধিত বিষয় প্রার্থনা করিব। 
অবোধ মৃগ আত্ম-বিনাশের নিমিত্ত যেরূপ 
জালমধ্যে গ্রবিউ হয়, স্ত্রীধশীতূত বৃদ্ধ মহা- 
রাজ দশরথও সেইরূপ আত্ম-নাশের নিমিভ 
কৈকেয়ীর মায়াজালে প্রবিষ্ট হইলেন! 
 মন্মথ-্পরতন্ত্র মহারাজ দশরথ, ভূতলে 
উপবিষ্ট কৈকেয়ীর কেশে হস্তা্পণ পূর্বক 
'ঈষত্ছাস্য করিয়া কহিলেন, মুগ্ধে ! তুমি কি 
জান না যে, এই ভূমগুলমধ্যে একমাত্র রাম- 
চন্দ্র ব্যতিরেকে তোমার সদৃশ প্রীতিতাজন, 
ও ন্নেহপাত্র, আমার আর কেহই নাই! 
আমার জীবনতুল্য প্রিয় মনুজ-প্রধান অজেয় 
মহাত্বা সেই রামচন্দ্র দ্বারা আমি দিব্য 
করিতেছি, তুমি যাহা৷ প্রার্থনা করিবে, আমি 
তাহাই সম্পান করিব। তোমার প্রার্থনা 
কি, বল। কৈকেয়্ি! যে রামকে আমি 
যুহূর্তকাল না দেখিলে জীবন ধারণ করিতে 
পারি না, আমি সেই রামের শপথ করি" 
তেছি, তুমি যাহা বলিবে, আমি তাহাই 
করিব। দেবি! যে পুরুষপ্রবর রাম আমার 
এই শরীর অপেক্ষা এবং অন্যান্য সমুদয় পুত্র- 
গণ অপেক্ষা প্রিয়তর, আমি: সেই শ্রিয়তম 
পুত্রের দিষয করিতেছি, তোমার প্রার্থনা | 
বিফল করিব নাতির? টা নিলি 














৩০৩. 





রামায়ণ। 





আছি; এই সমুদাঁয় বিবেচনা! করিয়া যাহা 
তোমার অভিলষিত হয়, তুমি তাহাই প্রার্থনা 
কর। তোমার কতদূর বল, ভাহা কি তুমি 
অবগত নহ! তুমি কিজন্য আমার প্রতি 
শঙ্কিতা হইতেছ ! আমি নিজ পুণ্যপুগ্জ দ্বার! 
দিব্য করিতেছি, তুমি যাহাতে শ্রীতা হও, 
আমি অদ্য তাহাই করিব। | 
দেবী কৈকেয়ী মহারাজ দশরথের তাদৃশ 
বাক্যে পরম-পরিতুষ্টা হইয়া অভ্যাগত কালা- 
স্তক সদৃশ মহাঘোর অপ্রিয় মনোগত অভি- 
প্রায় প্রকাশ করিলেন। তিনি প্রথমত কহি- 
লেন, মহারাজ ! আপনি যেরূপ ধন্মানুসারে 
শপথ পূর্বক আমাকে বর প্রদানে অঙ্গীকার. 
করিতেছেন, তদ্বিষয়ে দেবরাজ প্রতি 
দেবগণ, দিবাকর, নিশাকর, গ্রহগণ, গগন, 
দিবা, রাত্রি, দিঙ্মগুল, ভূমণ্ডল, সমুদায় 
| জগত, গন্ধর্বগণ, রাক্ষসগণ, নিশাচর প্রাণি- 
গণ, গৃহস্থিত গৃহ-দেবতাগণ ও অন্যান্য জীব- 
গণ সকলেই আমার সাক্ষী হউন। দেবগণ! 
| সত্যসন্ধ পরম ধার্দিক মহারাজ দশরথ সথসমা- 
হিত হৃদয়ে আঁমাঁকে বর প্রদানে অঙ্গীকার 
করিতেছেন, আপনারা সকলে শ্রবণ করুন । 
দেবী কৈকেয়ী এইরূপে বর-প্রদান-প্রবৃত 
কাম-মোছিত মহারাজকে অগ্রে শপথ দ্বারা 
সংযত করিয়। পশ্চাত কহিলেন, মহারাজ ! 
পূর্বতন ঘটনা স্মরণ করিয়া দেখুন; যৎকালে 
দেবান্থরের সংগ্রীম হয়, তৎকালে বিপক্ষগণ 
আ'পু্ণগুকে জীবন-মাত্রাবশেষ করিয়াছিল ।" 
আমি তখন যত্তুবতী হইয়! সতর্কতা সহকারে 
আপনকার প্রাণ রঙ্গ! করিয়াছিলাম। তাহাতে 





আপনি পরিতুষ্ট হইয়া আমাকে দুইটি বর 
প্রধান করিতে উদ্যত হইয়াছিলেন। আমি 
সে সময় বরঘয় গ্রহণ ন। করিয়। তাহা! আপন- 
কাঁর নিকটেই নিক্ষেপ-দ্বরূপ রাখিয়াছি; 
বলিয়াছিলাম, আমার যখন আবশ্যক হইবে, 
তখনই এ বরদয় গ্রহণ করিব। 

মহীপতে ! আপনকার নিকট যে বরঘয় 
ন্যাস-স্বরূপ রহিয়াছে, অদ্য আমি তাহ 
গ্রহণ করিতে মানস করিতেছি; যদ্দি আপনি 
ধর্মানুসারে প্রতিশ্রুত বর প্রদান না করেন, 
তাহা হইলে আমি অবমাননা বশত অদ্যই 
আত্ম-জীবন বিসর্জন করিব। মহীপতি দশ- 
রথ কৈকেম়ীর এইরূপ বাক্যপাশে সংযত 
ও বশীকৃত হুইয়! আন্ম-বিনাশের নিমিত্ই 
স্থগের ন্যায় বিস্তারিত মায়াজালে প্রবিষ্ট 
হইলেন ও কহিলেন, অঙ্গীকৃত বরদ্ধয় আমি 
অদ্য অবশ্যই প্রদান করিব। 

দেবী কৈকেম়ী_এইরূপে সত্যসন্ধ মহা- 
রাজ দশরথকে সত্যপাশে দৃঢ়রূপে সংযত 
করিয়া কহিলেন, মহীপতে ! আপনি যে 
বরদয় প্রদানের অঙ্গীকার করিয়াছেন, তাহা 
এক্ষণে প্রার্থনা করিতেছি, শ্রবণ ' করুন। 
মহারাজ! আপনি রামকে যৌবরাজ্যে অভি- 
ধিক্ত করিবার নিমিত্ত যে সমুদায় দ্রুব্য-লামগ্রী | | 
আয়োজন করিয়াছেন, তদ্ছারাই ভরতকে | 


অভিষিক্ত করুন; ইহাই আমার প্রথম বর। | | 


দেখাঙ্থর-সংগ্রাম-সময়ে আপনি. পরিতুষ্ট | | 


হুইয়। যে দ্বিতীয় বর. প্রধানের অঙ্গীকার |] 


করিয়াছিলেন, তাহাও অন্য প্রদান করুন। | | 
এই বরছারা আপনকার আজ্ঞাক্রমে ধর্নিষ্ঠ | | 








০252 


অযোধ্যাকাণড। 








রাম, চীর-চীবর, অজিন ও জটাধারণ পূর্ববক 
তাপস বেশে চতুর্দশ বসরের নিমিত্ত দণ্ড- 
কারণ্যে গমন করুন; ইহাই আমার দ্বিতীয় 
বর। 

মহারাজ ! আপনি এক্ষণেই আমাকে এই 
বরদয় প্রদান করেন, ইহাই আমার কামনা. 
ইহাই আমার সম্পূর্ণ প্রার্থনা । যাহাতে 
অদ্যই রামকে বনগমন করিতে দেখি,তাহাই 
করুন; এবং ভরতকে নিষ্ষক] রাজ্যে 
অভিষিক্ত করিয়া দিউন। মহারাজ! যদি 
আপনি সত্যসঙ্গর হয়েন, তাহা হইলে অবি- 
লক্ষেই রামকে বনে পাঠাইয়া! আমার পুত্র 
ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করুন। 


মহারাজ! যে বর প্রার্থনা করিতে ছি, 


তাহার অন্যথাচরণ করিবেন ন1) সত্য প্রতিজ্ঞ 
হউন; আপনার কুল, শীল ও বংশ-মর্ধ্যাদ। 
রক্ষা করুন; তপোধনগণ বলিয়া থাকেন, 


একমাত্র সত্য বাক্য হুষ্দূতই পরকালে পরম 


মঙ্গল লাভ হয়। 





মহারাজ দশরথ কৈকেয়ীর মুখে ঈদৃশ 
বজপাত-নদৃশ নিদারুণ বাক্য শ্রবণ করিয়া 
সম্তপ্ত ওউদ্ভ্রান্ত হৃদয়েচিন্ত/ করিতে লাগি- 
লেন, এ কি! আমি কি দিবমে স্বপ্ন দেখি- 
তেছি! না আমার চিততমোহ উপন্থিত হই- 
মাছে! আমার শরীরে ত ভূতাবেশ হয় নাই ! 
আমার মনে কি আধিবব্যাধিজনিত উপগ্নব 


ঘটিয়াছে! মহারাজ দশরথ এইরূপ চিন্তায় 


আকুলিত ও বিভ্রান্ত হইয়া'শান্তি লা করিতে 
ন৷পারিয়া হতটৈতন্য হইয়া পড়িলেন ।' 


কিয়তক্ষণ পরে মহারাজ সংজ্ঞা লাত 
করিলেন বটে, কিন্তু তাহার হৃদয় .কৈকেছীর 
বিষদিপ্ধ-বাক্যবাঁণে বিদ্ধ "থাকাতে, ব্যাত্্রী 
দর্শনে মগ যেরূপ বখথিত ও বিরুব হয়, 
কৈকেয়ীকে দর্শন করিয়াই তিনিও সেইরূপ 
মন্দাস্তিক ছুঃখে কাতর, অবসন্ন ৪ বৈরুব্য- 
যুক্ত,হইয়া দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে 
করিতে শূন্য হৃদয়ে ভূতলেই বিয়া পড়ি- 
লেন। 

মহাবিষ ভূজঙ্গ যেরূপ মন্ত্রপ্রভাবে মগ্ডলে 
(গণ্ডীতে) বদ্ধ হয়, সেইরূপ মহারাজ সত্য- 
পাশে বন্ধ হইয়া, শোকার্ত হৃদয়ে, অহে| 
'ধিক্‌? অছে! ধিক্‌! এই মাত্র উচ্চারণ করিতে 
করিতে ধরাঁতলে নিপতিত হইলেন, এবং 
তৎক্ষণাৎ শোকাবেগে হতচেতন ও মোহাভি- 
ভূত হইয়া পড়িলেন। 

বহুক্ষণ পরে মহারাজ পুনর্ববার সংজ্ঞা 
লাভ করিয়! দুঃখার্ড ও শোকসম্তগ্ড হদয়ে 
কৈকেয়ীর প্রতি রোষ-কষায়িত লোচনে তীক্ষ 
দৃষ্টি নিক্ষেপ পূর্ব্বক যেন তাহাকে দগ্ধ করি- 
যাই কহিতে লাগিলেন, নৃশংসে! দুশ্চরিত্রে! 
তুমি আমার কুল নাশ করিতে উদ্যতা হুই" 
মাছ! "পাপীয়সি! রাঁম তোমার কি অনিষ্ট 


করিয়াছে! আমিই স্বা' তোমার কি করি-. 
য়াছি! যেরাম কৌশল্যা অপেক্ষাও. তোমার 
আলজ্ঞানুবর্তী হইয়! রহিয়াছে, তুমি -লেই 
রামের অনিষ্ট সাধনের জন্য কি নিমিত 





কিন্তু তোমাকে; রাজরুমারী যোছে চি 

















৩২ 


বিনাশের নিমিত্তই নিজগৃহে আনয়ন করিয়া 
রাখিয়াছি। এই পৃথিবীর সমুদাঁয় মনুষ্যই 
রামের অনন্য-সাঁধারণ গুণসমূহে আবদ্ধ ও 
অনুরক্ত হইয়! রহিয়াছে; সকলে সর্বদাই 
রামের সদৃগুণেরই প্রশংসা করিতেছে ; আঁমি 
অদ্য কোন অপরাধ. উল্লেখ করিয়া! সকলের 
প্রিয়তম সেই প্রিয় পুত্রকে পরিত্যাগ পূর্বক 
নির্বাসিত করিব! আমি কৌশল্যাকে পরি- 
ত্যাগ করিতে পারি, স্থমিত্রাকে পরিত্যাগ 
করিতে পারি, রাজলক্ষমীও পরিত্যাগ করিতে 
পারি, এমন কি আপনার জীবন পর্য্যস্তও 
বিল্জন করিতে পারি, তথাপি পিতৃবৎসল 
রামচন্দ্রকে পরিত্যাগ করিতে পারি নাঁ। 
আমার হৃদয়নন্দন রামকে আমি যে সময় 
দেখি, সেই সময়েই আনন্দে পরিপূর্ণ হইয়া 
থাকি; ক্ষণ কাল রামকে দেখিতে না পাইলে 
আমার এই শরীরে চৈতন্যই থাকে না! বদিও 
ভূমি ব্যতিরেকে- সূর্ধ্য ব্যতিরেকে জীবগণ 
জীবন ধারণ করিতে পারে, যদিও সলিল 
ব্যতিরেকে উদ্ভিদ্গ্রণও সজীব থাকিতে পারে, 
তথাপি রাম ব্যতিরেকে আমার দেহে ক্ষণ- 
হারও জীবন থাকিতে পারে না! পাঁপ- 
নির্বদ্ধে! এখনও ক্ষান্ত হও! যথেউ হই- 
যাছে! এই পাঁপনিশ্চন্ন পরিত্যাগ কর! এই 
। আমি মস্তক দ্বার! ভৌমার চরণতলে নিপ- 
তিত হইতেছি! প্রসঙ্গ! হও। 
পাপীয়সি ! তুমি কিনিমিত ঈদৃশ বিষম 
দারুণত্পীপা ৃষ্ঠানের- সঙ্কল্প করিয়াছ! কি-' 
রূপেই বা তৌমার মনে ইন্থায় উদ্নয় হইল! 


আমি ভরতকে ভালবাসি কি না, তুমি কি 





রামায়ণ। 


তাহার পরীক্ষা করিতেছ ? যদি তাহাই হয়, 
নিশ্চয় জানিও, ভরতের প্রতি আমার জীবন 
অপেক্ষাও সমধিক ন্নেহ আছে। 

কৈকেয়ি ! পূর্বে তুমি রামচন্দ্রের বিষয়ে 
পুনঃপুন আমাকে বলিয়াছ যে, আমার শ্রীমান 
রাম ধর্্মজ্যেষ্ঠ গুণজ্যেষ্ঠ ওবয়োজ্যেষ্ঠ পুত্র । 
এক্ষণে আমার বোধ হইতেছে, তুমি কেবল 
আমার মনস্তষ্তির নিমিত্তই তাদৃশ মৌখিক 
প্রিয়বাক্য বলিয়া আসিয়াছ; নতুব! তুমি কি 
জন্য রামচন্দ্র যৌবরাজ্যাভিষেক-বার্তা 
শ্রবণ মাত্র শোক-সন্তপ্ত হৃদয়ে আমাকে যার 
পর নাইসন্তাপ প্রদান করিতেছ ! 

আমার বোধ হয়, তুমি শূন্যগুহে একা- 
.কিনী অবস্থান, করিয়াছিলে বলিয়া ভূতাবিষ 
হইয়া থাকিবে; তাহা না হইলে তুমি কি 
জন্য অদ্য পরবশ] হইয়া নিজের অভিপ্রায়- 
বিরুদ্ধ বাক্য বলিতেছ ! দেবি! দেখিতেছি, 
হুনীতি-সম্পন্ন ইক্ষ[কুব্রংশে মহতী দুর্নাতি 
উপস্থিত হইল! তুমি এই বংশের রাজমহ্ষী 
হইয়া! গুণজ্যেষ্ঠ ধর্্মজ্যেক্ঠ ও রয়োজ্যোষ্ঠ 
পুত্রকে ঘতিক্রম পূর্ধবক কনিষ্ঠকে রাজ্যাভি- 
যিক্ত করিতে যত্ববতী হইতেছ! : 

বিশালাক্ষি! ইতিপূর্বে তুমি কখনও 
অযৌক্তিক ৷ আমার অপ্রিয় কণ্ম করিতে 
প্রবৃত্ত হও নাই ) এই কারণে ছুমি যে বর 
প্রার্থনা করিতেছ, তাহাতে আমার বিশ্বাস 
হইতেছে: না । মুগ্ধ! তুমি. অনেকবার 
আমাকে থলিয়াছ যে, আমার নিকট মহাত্মা! 
রাম ও ভরত উভয়েই তুল্য.) কোন বিশেষ 
নাই ; উদ্ধয়কেই আমি সমান ভালবাসি। | 














অযোধ্যাকাণ্ড। | 





পভ সপিবা শীট 


৩৩ 





দেবি! অদ্য তুমি কি নিমিত্ত সেই পরম- 
ধার্মিক যশস্বী রামের চতুর্দিশ বশুঘর বনবাস 
কামনা করিতেছ! কঠিন-হৃদয়ে ! নিয়ত ধর্ম 
পরায়ণ অত্যন্ত স্থকুমার কুমার রামচন্দ্রকে 
তুমি কি নিমিত্ত অতীব দারুণ ভীষণ অরণ্যে 
বাঁস করাইতে অভিলাষ করিতেছ ! স্থুলো- 
চনে! যে গুণাতিরাম রাম নিয়তই অবিচলিত 
ভক্তি সহকারে তোমার সেবা-গুশ্রীষ! করিয়া 
আমিতেছে, তুমি কি কারণে তাহারই নির্ধবা- 
সন কামনা করিতেছ ! 
কৈকেয়ি ! তোমার প্রতি রাম ও ভর- 
তের কোন বিশেষ বা বৈলক্ষণ্যও দেখিতে 
পাওয়া যায় না; বরং ভরত অপেক্ষাও রাম- 
চন্দ্র তোমার সমধিক্‌ সম্মান্৯ গৌরব ও 
সেবা-গুশ্রীধা! করিয়! থাকে; তদ্বিষয়ে কখনও 
তাহার কিছুমাত্র ক্রুটি দেখি নাই। পুরুষ- 
প্রধান রামচন্দ্র ব্যতিরেকে কোন্‌ ব্যক্তি তাদৃশ 
গুরু-শুশ্রাষা, তাদৃশ: গটুরব, তাদৃশ সম্মান, 
তাদৃশ প্রতিপত্তি, তাদৃশ বিধেয়তা ও তাদৃশ 
বাক্য-প্রত্পালন করিয়া থাকে! আমার অন্তঃ- 
| | পুরে শত শত অবরোধগণের মধ্যে, শত শত 
| পরিচারিকাদিগের মধ্যে, সহজ সহজ উপ- 


"| | জীবিগ্রণের মধ্যে, যদি কেহ অসুয়।-নিবন্ধন 


কাহারে। অপবাদ বা অযশ প্রকাশ করে, 
তাহা হইলে আঁমার রামচন্দ্র তাহার অপ- 
নয়ন পূর্ধবক সামগ্রস্য করিয়! দিয়! থাকে। 
পুরুষ-প্রধাঁন বিশুদ্ধ-হৃদয় রামচন্দ্র প্রিয়" 
বচন দ্বার! এইরূপে সান্তনা করিয়া রাঁজ্য- 


স্থিত সমুদায় লোককেই চি করি", 


[1 য়ছে। 





রামচন্দ্র, সত্য বচন ছারা-_সত্য ব্যবহার 


ছার। গ্রজাগণকে, দান দার! ব্রাঙ্মগথণকে, ্‌ 


শুশ্রীষা দ্বার! গুরুগণকে, সশর শরাসন দ্বারা 
শক্রগণকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়্াছেন। 
মতত্য, দান, তপস্যা, ত্যাগ, মিত্রতা, শোচ, 
থজুতা, বিদ্যা, গুরুণুজীষা, এই কয়েকটি 


অসাধারণ গুণ, গুণাঁকর রামচজ্জে অধ্যভিচরিত 


ভাবে--অচলভাঁবে অবস্থিতি করিতেছে । 
দেবি! তুমি কি জন্য ঈদৃশ-অসাধারণ-গুণ- 
সম্পন্ন, সরল-হৃদয়, দেবকল্প, মহর্ষি-সৃশ, 
তেজন্বী রামচন্দ্রের বনবাস ও অমঙ্গল প্রার্থনা 
করিতেছ! 

প্রিয়বাদী রাম কখনে! কাহাঁকেও অপ্রিয় 
বাঁক্য বলেন নাই; পৃথিবীর মধ্যে কোন 
ব্যক্তিই কখন যে তাহাকেও অপ্রিয় বাক্য 
বলিয়াছে, এমতও ন্মরণ হয় না; এক্ষণে আমি 
তোমার নিমিত্ত সর্বজন-প্রিয় সেই কুমার 
রামচন্দ্রকে কিরূপে অপ্রিয় বাক্য বলিব ! যে 
রামচন্দ্র তপঃ-পরাঁয়ণ, ত্যাগশীল, সত্যনিষ্ঠ, 


পরম ধার্টিক, কৃতজ্ঞ ও ক্ষমাগুণ-বিভূষিত, |. 
যিনি কখনও কোন জীবের প্রতি হিংসা করেন |: 
না, সেই রামচন্দ্র ব্যতিরেকে আমার রি গতি | 


হইবে |! - 
কৈকেয়ি ! আমি দ্বদ্ধ হইয়াছি; আমার 


চরম কাল উপস্থিত হইয়াছে! এই দেখ, | 


এক্ষণে আমার শোচনীয় অবস্থা 'ঘটিয়াছে! 


আমি কাতর হইয়া তোষার নিকট পুনঃপুম 
| লিতেছি, আমার প্রতি দয়া কর ! .কেরয়- 


নদ্দিনি! সাঁগর-মেখলা মেদিনী হইতে, যাহা 
কিছু প্রাপ্ত হওয়া ঘায়, আমি ভৎসগুা়ই 








, | পপি শশী 








৩৪ 


চি 


তোমাকে প্রদান করিব) তুমি আমাকে স্বৃত্যু 
মুখে নিক্ষেপ করিও না। কৈকেয়ি! আমি 
তোমার নিকট যোড়হাত করিতেছি, তোমার 
পায়ে ধরিতেছি, তোমার চরণে শরণাপন্ন 
হইতেছি, রামকে রক্ষা কর, আমাকে অধর্ম্ম- 
কৃপে নিক্ষেপ করিও না। 
মহারাজ দশরথ এইরূপ বাক্যে বিলাপ- 
পরিতাঁপ করিতে করিতে অচেতন-প্রায় হই- 
লেন। ছুঃসহ-শৌকাবেগে অভিভূত হওয়াতে 
তাহার শরীর ঘূর্ণায়মান হইতে লাগিল। তিনি 
শোকসাগরের পরপারে উত্তীর্ণ হইবার নিমিত্ত 
পুনঃপুন প্রার্থন! ও বিলাপ করিতে লাগি- 
লেন। এদিকে কৈকেয়ী তদ্দর্শনে রৌদ্রুতর 
মস্তি ধারণপুর্ববক কঠোরতর বাক্যে কহিলেন, 
মহারাজ! যদি অগ্রে বরপ্রদ্ান করিয়] পশ্চাৎ 
অনুতাপ ও পরিতাপ করেন, তাহ! হইলে 
কোন্‌ মুখে এই পৃথিবীতে ধার্িকতা-প্রকাশ 
করিবেন! মহারাজ! আপনি ধর্থের মর্ধা 
অবগত আছেন; যে সময় নানাদেশীয় রাজর্ধি- 
গণ সমবেত হইয়া এই বিষয়ের কথ! উত্থাপন 
করিবেন, তখন আপনি কি উত্তর দ্ববেন! 
আপনি কি তখন বলিবেন যে, যাঁহার অনু- 
গ্রছে আমি জীবন ধারণ করিতেছি, যিনি 
আঁমাঁকে আইন মৃত্যু" হইতে বাঁচাইয়াছেন, 
যিনি আমাকে প্রাণপণে রক্ষণাবেক্ষণ করিয়া! 
আমিতেছেন, তাহাকে পূর্বের বর দিয়া এক্ষণে 
তাহার অন্যথাচরণ করিলাম! এইরূপ কথা! 
বর্মিতৈ আঁপনকার লজ্জা বোধ হইবে না! 
]] মহারাজ ! আগনা হইতেই এই মহোজ্ছল 
| রাজবংশের--এই ইনক্বংশের কলঙ্ক 'ও. 





পাপী তি ৩ পপ পিপিপি 














রামায়ণ। 


অযশ হইল! আপনি অদ্যই বরপ্রদানে 
স্বীকৃত হইয়া-_অদ্যই প্রতিজ্ঞা করিয়া, অদ্যই 
আবার তাঁহার অন্যথাচরণ করিতেছেন !-- 
অদ্যই আর এক প্রকার কথা বলিতেছেন ! 
মহীপতে ! আপনি পূর্বতন রাজর্ধিগণের 
চরিত ও ইতিবৃত্ত স্মরণ করিয়! দেখুন)-_-মহা- 
রাজ শৈব্যের নিকট কপোত ও শ্যেন উপস্থিত 
হইলে ধর্ধরক্ষার নিমিত্ত তিনি শ্যেন-পক্ষীকে 
আপনার মাংসচ্ছেদন করিয়া! দিয়াছিলেন।১ 


(১ চন্ত্রবংশীয় উদীনর নানক নরপতির পু শিবি (শৈব্য) পরম 
ধার্মিক, বদান্য, দয়াশীল ও বর্ধবড়ৃতে সমদশী ছিলেন। তিনি আপনার 
জীবন প্রদান করিয়াও গরোপকার করিতেন। একদা তিনি একটি 
মহাযজ্ঞের অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছিলেন। এই সময় তাহার সত্যনিষ্ঠ। 
ও বদান্যতা পরীক্ষা করিবার নিমিত্ত ছতাশন ও পাকশাসন কপোত 
ও গ্রেন রূপ ধারণ করিয়া হায় দৃষ্টিপথে আবিভূত্তি হইলেন। 

গ্তেন কপোতকে ধরিয়া ভক্ষণ করিবার নিমিত্ত তাহার গশ্টাৎ 
পশ্চাৎ ধাবমান হইল; কপোত গ্বেন-ভয়ে আকুল হইয়া জীবন- 
রক্ষার নিদিত্ব মহারাজ শিবির ক্রোড়ে প্রবিষ্ট হইয়। কাতর ত্বরে 
কহিতে লাগিল, মহীপতে ! রক্ষা করুন, রক্ষা করন, স্তেন-পক্ষী 
আমাকে আক্রমণ করিতেছেপল্জামি শরখাগত। আমার প্রাণ রক্ষা 
করন। ্ 

মহারাজ শিবি, কপোতকে ভীত ও শরপাপন্ন দেখিয়া! অভয় 
পরদাৰ পূর্বক আস বাক্যে কহিলেন, কোন শক্ষাঁ নাই; নিরুদ্বেগে 
অবস্থান কর। পর ক্ষণেই গ্রেন-পক্ষী নিকটে গমন করিঘ়া কহিল, 
ভূপতে ! এই কপোত আমার ভক্ষা ; আমি যার পর নাঁই ক্ুধায় কাতর 
হইয়াছিঃ আপনি এই কপোতকে পরিত্যাগ করুন। আপনি ধর্ম- 
শীল ও পরহিভৈধী | বৃক্ষ,ফল দ্বারা! ও ছায়! ঘর! যের়প সকলের হি 
সাধন করে, আপনিও স্বার্থ,পরিশূন্য হইয়! সেইয়প পরোপক্কার 
করিয়া থাকেন; মহারাজ ! আমি ক্ষুধার্ত; আমি আছারের নিমিত্ত 
বহুদুর হইতে এই ফগোতের পশ্চাৎ গশ্চাৎ ধাবমান হইয়া আলি- 
তেছি; আপনি ইহাকে পরিত]গ করুম, আমি তক্ষণ কয়ি। 

মহীপতি.শিষি কহিলেন, এই কপোতপোত জামার পরধাগত 
হইল্গাছে; আমি ইহাকে অতয় প্রদান করিয়াছি; তুমি এই কো 
ব্যতীত অন্য কোন বন্ত প্রার্থনা! কর, প্রদান কৰিতেছি। তুমি এই |. 
বিশতরণ রাজ্য বা অপর যে বন্ত কামনা করিবে, আমি তোষাকে |: 
তাহাই প্রদান করিব। | 











অধযোধ্যাকাণ্ড। 5 





রাজর্ধি অলর্ক আঁপনাঁর অঙ্গীকার-অনুসাঁরে 
চক্ষুর্ঘ় উৎপাঁটন পূর্বক প্রদান করিয়! 
সদ্গতি লাভ করিয়াছেন।২ পূর্ববকালে 


শ্থেন কহিল, যদি এই কপোতের প্রতি আপনকার এতদূর শ্েহ 
জন্সিয়। থাকে, যদি আপনি এই কপোতকেই রক্ষা করিতে অভিলাষ 
করেন, তাহা হইলে ইহার শরীরে যে পরিমাণে মাংস আছে; সেই 
পরিমাণ মাংস নিজ শরীর হইতে উদ্ধত করিয়া দিউন। হ্রেনের 
ঈদৃশ বাক্য শ্রবণে শিবি প্রহষ্ট হদয়ে কহিলেন, এই আমি এইক্ষণেই 
কপোত-পরিমিত নিজ মাংস উৎকর্তন পূর্বাক *তুলা-দণ্ডে পরীক্ষা 
করিয়া তোমাকে প্রদান করিতেছি। পরে তিনি পর্িতুষ্ট চিত্তে তুলা- 
দণ্ডের এক পার্থে কপোতকে বসাইয়া নিজ মাংস ছেদন পূর্বক অপর 
পার্থে প্রদান করিতে লাগিলেন । তিনি ত্রুষে ক্রমে যত মাংম প্রদান 
করিলেন, কিছুতেই কগোতের সম-পরিমাণ হইল না, প্রতিবারেই 
কপোতের ভার কিঞ্চিৎ অধিক হইতে লাগিল। অন্তর যখন তিনি 
দেখিলেন যে, তাহার শরীরে আর অধিক মাংস নাই, তখন তিনি 
রাজ্য-খ ও জীবনাশা পরিত্যাগ পূর্বক পর্মণ্্রীত হৃদয়ে ম্বয়ংই 
সেই তুলাদণ্ডে উগবেশন পূর্বক কপোতের সহিত তুনিত হইলেন। 

মহারাজ শিবি তৃলা-যত্ত্রে আরোহণ করিবাঁনার আকাশ হইতে 
পুশরৃষ্টি হইতে লাগিল । তখন দেবরাজ ও অগ্নি নিজ নিজ দিব্য 
রূপ ধারণ পূর্ব্বক রাঁজাকে বর প্রদ্নান করিয়া দেবলোকে প্রস্থান করি- 
জেন।--ইছার বিশেষ বিবরণ মহাভারতের বনপর্ধে, অগ্নিপুরাণে 
এবং অন্যান্ত পুরাণেও সবিস্তার বর্মিই, আছে। 


(২) পূর্ববকালে বৎসনামে চন্তবংশীয় এক নরপতি ছিলেন। তিনি 
সত্যপরায়ণ ছিলেন বলিয়া খতধ্বজ নামেও বিখ্যাত হয়েন £ এবং 
কুবলয় নামক একটি দিব্য অশ্ব লাভ করিয়া কুবলয়াশ্ব নামেও বিশ্রাত 
হইয়াছিলেদ।' এই কুবলয়াশ্ব হইতে রাজর্ধি অলর্কের জন্ম হয়। অল 
কের, জমনীর নাম মদালসা। ইনি বিশ্বাবনু-নামক গন্বরর্বরাজের 
ছুহিতা। মদালসা তত্বজ্ঞান-সম্পন্ন, অনন্য-সাধারণ-নদৃগণ-সমল্কৃতা 
ও নিকপম-রূপবতী ছিলেন । 

মদালসার গর্ভে প্রধম পুত্র উৎগয় হইলে কুবলয়াঙ্গ তাহার 'বিজতান্ত' 
এই নামকরণ করিলেন। পুতের দাম শুনি্না মদালসা হাস্ত করিতে 
লাগিলেন। শিশু পুত্র যখন হত্ব-পদ-মঞ্চালন পূর্ববক ত্রীড়। করেন, 
মদালস! তখন অবধি তাহাকে কথায় কথায় তত্বপ্তানের উপদেশ 
দিতে লাগিলেন বিক্রান্ত, বরধংপ্রাণ হইয়াই সং রাপ্রম পরিতাগ 
ূ্বন্ধ সন্ন্যাস গ্রহণ করিলেন। 

অনন্তর ছিতীয় পুত্র উৎপন্ন হইলে গিতা তাহীর দুবাছ রি মাম 
্বাখিলেন । এই মাম ুনিয়াঁও মদালস! হাসা করিতে 'লাগিজেম। 





ত 





.| ধনক্ষয়ন্জনিত বা বিপক্ষ বাধান্দনিত অসম ছুঃখ উপস্থিত ইয়ে, 





৩৫ 


সমুদ্র দেবগণের নিকট একবার প্রতিশ্রন্ত 








হুবাছও জন্মাবধি জননীর নিকট জ্ঞান শিলা করিয়! শৈশবাবসানেই 
সংসার পরিতাাগ করিয়া ববগমন করিলেন। | 

পরে তৃতীয় পুত্র উৎপন্ন হইলে কুবলয়াঙ্ব তাহার 'শত্রমর্দদ' নাম 
রাধিলেনঃ মদালনা তাহাতেও হাসা করিতে লাগিলেন। শক্রম্দিন 
যখন শরান থাকিয়া হস্ত পদ সঞ্চালন পূর্বক ক্রীড়া করেম, তখন 
অবধি মদলস। ভাহাকেও তত্ব্লানের উপদেশ দিতে আরম্ত কষ, 
লেন। *বাপ্যাবস্থা! অতীত হইতে না হইতেই শক্রমর্দন। সংমার- 
বামন! পরিত্যাগ পূর্ববক সন্ন্যাসী হইলেন। 

অনন্তর যখন মদালমার গর্ভে চতুর্থ পুত্র উৎপন্ন হইল, তখন 
কুবলয়াঙ্থ কহিলেন, মদালসে! আমি যে পুত্রের যে নাম রাখি, তুমি 
তাহাই শুনিয়া হানা করিয়া! খাক; ইহাতে বোধ হয়, কোন নামই 
তোমার মনোনীত হয় নাই; এক্ষণে তুমিই এই পত্রের নামকরণ 
কর। মদালস| গভি নদুখে এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, এই 
পুত্রের নাম অলর্ক। কুবলয়ান্থ হাসা করিয়া কহিলেন, এ নাম 
অসন্বদ্ধ হইল; অলর্ব শব্দের অর্থই হয় না। মদালন| কহিলেন, 
মহারাজ! আপনি যে সমুদায় নাম রাখিয়াছেন, তাহ! কিরূপে অর্থ- 
সঙ্গত ও সম্বন্ধ হইল? প্রথম পুত্রের নাম বিভ্রান্ত; ভ্রান্তি শবের 
অর্থ একদেশ হইতে দেশান্তরে গমন; সুদবব্যাপী পুরুষের কির়পে 
দেশান্তরে গমন সম্ভব হইতে পারে? হৃতরাং বিক্রাস্ত নাম নিরর্থক 
ও অসন্বদ্ধ। যে পুরুষের মুগ্তি নাই, তাহার হুবাহ নামও অর্থসঙ্গত 
হইতে পারে না। তৃতীয় পুত্রের নাম অনিমর্দন; এই নামও 
অনন্বদ্ধ| এক পুরুষ নর্বশরীরে অবস্থান করিতেছেন; তাহার 
শত্র মিত্র কেহই নাই। ভূত দ্বার! ভূতেরই মর্দন হইয়! থাকে; 
অমূর্তের মর্দন কোন ক্রমেই বস্তব হয় না। ফলত ব্যবহারের 
নিমিপ্তই নাম কল্পনা! শ্লীত্র। বিক্রান্ত, সুবাহ, শক্রমর্দন ও জলর্ক 
এই সমুদধায় নামই ব্যবহারার্থ কল্পিত। 

কুবলয়াঙ্থ কহিলেন, মুঢ়ে| তুমি কি করিতেছ! তুমি তত্বজানের ]. 
উপদেশ ভরা সমুদায় পুত্রকেই নিবৃত্ব-মার্গে প্রেরণ কযিলে। 
পিতৃলোকের পিও-লোপ হইল! এক্ষুণে এই পুত্রকে প্রবৃত্তি-মার্সের 
উপদেশ প্রদান 'কর। নদালদা ঃগতিয় আদেশাছুসারে জঅনর্ফকে 
কর্দ'ঘোগের উপদেশ প্রদান করিতে আরঙ্ত করিলেন। 

অনন্তর বহুকাল রাজ্য পালন করিয়া মহায়াজ রুষলয়া অনর্কের 
প্রতি রাজাভার সমর্পণ পূর্বক যখন মহিবীর সহিত ধনগমন করেন, রঃ 
তখন মদালস! অলর্ককে একটি অঙুরীয়ক দেখাইয়! বছিেন, হন 1 |. 
তোমাকে এই অঙগরীয়ক-শরদান কিতেছি, যখন 'ইটবিয়েপি নি, 


তখন: এই অঙ্ুরীয়ক ভগ করিনা তথা সি হচ্ অনবরত পাঠ 
করিবে . যাস! এইরাপ উপনেশ পরব অনীক তান কি 








হুইয়াছিলেন বলিয়া! অদ্যাপি বেলা-লঙ্ঘন 





পতির সহিত বনগনন করেঙেন। মহাজ্মা অনর্ক ধর্ম[নুসারে প্রজা 
পালন করিতে লাগিলেন । 

এই সময় ফোন অধ্ধ ব্রান্ী, রীজধি অনর্কের নিকট উপস্থিত 
হইলেন। তাহার প্রতি প্রত্যাদেশ হইয়াছিল যে, যদি রাজার চক্ষু 
উৎপাটিত করিয়। তোমার চঙ্ষু-কোটরে সন্গিবেশিত করিতে পার, 
তাহা হইলে টোমার উত্তমরাপ দর্শনশক্তি হইবে। ভ্নি রাজা 
অলর্ককে কহিবেদ, মহারাজ! আমার একটি প্রার্থনা পূর্ণ*করিতে 
প্রতিশ্রুত হউন। অলর্ক কহিলেন, তোমার কি প্রার্থন] বল; তুমি 
যাহা চাহিবে, আমি তাহাই প্রদান করিব। ব্রাঙ্গণ কহিলেন, মহা- 
রাজ! শাপনকার চক্ষু দুইটি উৎপাটন করিয়া আমাকে প্রদান করন । 
ধর্মাক্ব। সত্যস্ধ অলর্ব তৎক্ষণাৎ নিজ নয়নদ্বয় উৎপাটিত করিয়। 
রাক্মণকে প্রদান করিলেন। 

এই রাঙর্ধি অলর্ক, অগন্ত্য-পত্ধী লোপামুদ্রার বরপ্রভাবে যষ্টি 
সহশ্র বৎসর পর্যাস্ত অক্ষত-শরীর, পরম-্ন্দর ও দ্থির-যৌবন হইয়া 
বিশ্তীর্ঘ বারাণসী রাজ্য শাসন করিয়াছিলেন। রাছর্ষি অলর্কের একটি 
| পরমধার্দিক পুত্র হইয়াছিল। এই পুত্রের নাম মন্নতি। 

অনন্তর একদ| মহাষোগী নুখাহ দেখিলেন যে, তাহার কনিষ্ঠ ভাতা 
অনর্ক সাংসারিক হুখেই আসক্ত হইয়া রহিয়াছেন ; তখন তিনি 
প্গুজের মনে বৈরাগা জন্মাইবার উদ্দেশে কাশী প্রদেশের অধীশ্বরের 
নিকট গিয়া কহিলেন, আমি জোয্ঠ ও রাজ্যাধিকারী, আমার রাজ্য 
আমায় প্রদান্দ করিবার নিমিত্ত কনিষ্ঠ অলর্কের প্রতি আদেশ প্রদান 
কঙ্কন। পয়ে কাশীপতির বাক্যে অলর্ক রাজ্য প্রদানে অসম্মত হইলে 
যুদ্ধ আরস্ত হইল। অলর্কের ধন ও সৈন্য ক্ষয় হইলে তিনি পরাভূত- 
.] | প্রায় হইয়। অনহা ছুঃখ-সাগনে নিমগ্র হইলেন। এই সময় তিনি 
| 1 মাতৃদত্ত অঙ্গুরীয়ক ভ করিয়। তগ্ধ্য কুত্রাক্ষরে লিখিত ছুইটি গ্লোক 
| .| দেখিতে পাইলেম,_ 


|. “বস্ক: বঙ্পীজ্দনা বাত: ব বিদ্বান ল,মসতী। 
]. ঘ যি: বস্থ বঙ্ানা বলা বনী স্থি জন্‌ ॥ 
| | মান: বলাঁজলা সী সথাতদ্বক্ছক্ঘনী ন নব: । 
| ভ্তযা মনি বন ধা বব অব্রাদি ন্জন্‌ ৮ 

ভিনি পু্ফিত হৃদয়ে হর্যোৎফুল্প, জোচনে যারংবার এই ল্লোকছয় 
পাঠ করিতে লাগিলে। দ্বদগ্ধয় তিনি মোক্ষপ্রাপ্ির অভিলাযে 


সার্ট বিু হইয়া ভগবান দত্তাজেরের নিকট উপস্থিত হই- 


]. লেন, এবং ভাহার 'নিকট যোগাত্যাস পূর্ধ্ সংনাস গ্রহণ করি- 
|| | লেদ। তাহার পুত্র সঙ্গতি রাঝযে অভিষিক্ত হইলেন। হুথাহ 
| | ফাশীপতিকে কহিলেন, সহারাজ ! ব্জামি রাজোয় এয়াসী নহি; 


রামায়ণ। 





করেন না ।৩ মহারাজ ! আপনি ধন্মপরায়ণ) 
আপনি এই সমুদায় পুরানৃত্ ক্পরণ করিয়া 
দেখুন। আপনি প্রতিজ্ঞা করিয়া পুনর্ধবার 
প্রতিজ্ঞ! ভঙ্গ পূর্ববক মিথ্যাবাদী ও অনৃতাচারী 
হইবেন না। 

আমার বোধ হয়, আপনকা'র ছুর্্মীতি ঘটি- 
য়াছে,_কুবুদ্ধি উপস্থিত হইয়াছে । আপনি 
সত্য ও ধর্ম পরিত্যাগ পুর্ববক রামকে রাজ্যে 
অভিষিক্ত করিয়া কৌশল্যার মহিত নিয়ত 
আমোদ-প্রমোদে কাল-যাপন করিতে ইচ্ছা! 
করিতেছেন ! যাহাঁই হউক, আপনকার ধর্মই 
হউক বা ধর্মই হউক, আপনকার সত্য পালন 
হউক বা মিথ্যা পালনই হউক, আপনি যাহা 
অঙ্গীকার করিরাছেন/' কোন ক্রমেই তাহাঁর 
অন্যথ! হইবে না। আপনি যদ্দি রামকে যৌব- 
রাজ্যে অভিষিক্ত করেন, তাহা হইলে আপনি 
দেখিবেন, আমি অদ্যই বিষ পান করিয়া 
আপনকার সমক্ষে ইস্প্রাণত্যাগ করিব। 

যদ্দি আমি এক দিনও দেখিতে পাই যে, 
গ্রজাগণ রামমাতা কৌশল্যাকে রাজমাতা 


ক 


আমার অভিপ্রায় হুসিদ্ধ হইয়াছে : আমি তপস্যার নিমিত্ত বনে 
চলিলাম।- মার্কেয়পুরাণ, বিফুপুরাণ, ব্রহ্মপুরাণ, শ্রীমদ্ভাগবত, 
হরিবংশ, রামায়ণটাকা প্রভৃতি অনুসন্ধেয়। 

রাজর্ষি মহাত্মা অঙলর্কের অলৌকিক চরিত অপ্রচারিত বলিয়া 
আমরা তাহার বিষয় এন্লে অপেক্ষাকৃত কিকিৎ বিস্তারিত রূপে 
বিবৃত করিলাম। | 

1০) একদা! দেবগণ সমুত্রসমীপে গমন পূর্বক প্রার্থনা করিয়া- 
ছিলেন, জঙ্গনিধে! আপনি যখন টে -পরিযাণেই "প্রীত ও প্রেবৃদ্ধ 
হউন, বেল1 অভিজ্ঞম করিবেন না) পমুদ্ব সেই 'বাফ্য অঙ্গীকার 
করিজ্লাছিলেন বলির! অন্যাপি বেল! অভির করেন না।-.রামায়ণের 
ঝবাহাতিরামী টাকা। 











বলিয়া তাহার নিকট করযোড়ে দণ্ডায়মান, 
হইতেছে, তাহা হইলে তাহা! অপেক্ষা মৃত্যুই 
আমার পক্ষে শ্রেয়স্কর ! মহীপতে ! আমি 
ভরতের দিব্য করিয়া এবং আমার আপনার 
দিব্য করিয়া আপনকার নিকট বলিতেছি, 
রামের নির্বাসন ব্যতিরেকে আর কিছুতেই 
আমি পরিতুষট হইব না। রাজমহিষী কৈকেয়ী 
এই পর্য্যস্ত বলিয়াই মৌন অবলম্বন করি- 
লেন; মহারাজ দশরথ বনহুকিধ বিলাপ ও 
পরিতাঁপ করিতে লাগিলেন, তিনি তাহাতে 
কর্ণপাতও করিলেন না। 

অনন্তর মহারাজ দশরথ কৈকেয়ীর তাঙশ 
দারুণ বাক্য, রামের বনবাস ও ভরতের রাজ্য- 
প্রাপ্তি পর্য্যালোঁচন! করিতে কৰিতে কিয়ৎক্ষণ 
উদ্ভ্রান্ত-হৃদয় ও ব্যাকুলেন্ট্রিয় হইয়! মৌন 
অবলম্বন পূর্বক রছিলেন; কোন কথাই 
কহিলেন না । পরে তিনি রোষভরে অপ্রিয়- 
রাদিনী প্রিয়তম! কৈক্লেয়ীকে অনিমিষ-নয়নে 
নিরীক্ষণ করিতে লাগিলেন । দেবী কৈকে- 


যীর মুখবিনিঃস্হত ঘোর বজ্জ-সদৃশ ছুঃখ-শোক- 


ময় অপ্রিয় বাক্য তাহার হৃদয়ে দৃঢ়তর বিদ্ধ 


হুইয়াছি্দ বলিয়া তিনি কিছুতেই শাস্তি- 


লাভ করিতে পারিলেন না। 

,| | - অনন্তর মহীপতি দশরখ, রামের বনবাস 
বিষয়ে দেবী কৈকেয়ীর দৃঢ় নিশ্চয়, আপনার 
বরদান ও ঘোর শপথ স্মরণ পূর্বক “রাম এই 
মাত্র উচ্চারণ করিয়াই দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
করিতে করিতে ছিন্নমূল মহীরহের ন্যায় 
মহীতলে নিপতিত হইলেন। তিনি তৎকালে 


আতুরের ন্যায় বিকৃতচিত, উন্মতের ন্যাক্স 





ও 


, বয়ন্ক। ছিলে, তখন তোমার যাদৃশ ওদার্য্য 


[ফু নৃশংস ও পাপে পরিপূর্ণ ।/ুমি | 1 
আমার রামচন্দ্রের অখবা আমারি কি অপ 









বাহজ্ঞান-পরিশৃন্য ও মন্ত্রবলে বশীকৃত. তুজ- 
ঙ্গের ন্যায় তেজোবিহীন হইয়া পড়িলেন। 
তিনি পুনর্ধবার কাতর ম্বপ্ে দীন বচমে কৈকে- 
সনীকে কহিলেন, দেবি! ঈদৃশ সর্ববনাশের 
মুল-ঈদৃশ অনর্থকর বিষয়, হিতকর বলিয়া 
কে তোমাকে উপদেশ দিয়াছে !ক্ুতোপহত- | 
চিন্তার ন্যায় ঈদৃশ অসঙ্গত বাক্য বলিতে | 
তোমার কিছুমাত্র লজ্জা হইতেছে না! এক্ষণে 
তোমার শীল-ব্যসন উপস্থিত হইয়াছে দেখি-. 
তেছি;__পৃর্ব্বে তুমি যেরূপ হৃশীলা ও সচ্চ- 
রিত্রা ছিলে, এক্ষণে তাহার সম্পূর্ণ বিপরীত 
দেখিতেছি। ' পূর্ববে যখন তুমি অপরিণত- 


ও সচ্চরিত্র দেখিয়াছি, এক্ষণে তাহার কিছুই 
দেখিতে পাইতেছি না। 

দেবি! কাহা হইতে তোমার কি ভয় 
উপস্থিত হইয়াছে! কি নিমিত্ত তুমি এতাদৃশ 
অসম্ভব বর প্রার্থনা করিতেছ! রাঁমকে বনে: 
প্রেরণ পূর্বক ভরতকে রাজ্য প্রদান করিলে |. 
তোমার কি ইউ-সাঁধন হইবে! দেবি! বিরতা 
হও! ঈদৃশ ভাব পরিত্যাগ কর! অলীক | 
আশঙ্কা করিও না। যদি তুমি পতির শ্রিয়-. 
কার্ধ্য ফরিতে বামনা কর, যদি তুমি ভরতকে |. 
সন্ত করিতে চাঁও, ষ্দি সর্বলোকের নিকট | 
নিন্দিত ও ঘ্বৃণিত হইতে অভিলাষ না থাকে, 
তাহা হইলে ঈদৃশ গাপ-সন্কল্প পরিত্যাগ কর। |: 

পাপ-সঙ্কল্ে ! তোমার. হৃদয়. অতিশয় |. 






দেখিয়াছ? আমর! কি উভয়ে কখন? কোর 


গু শা: 








র্ামায়ণ। 





ন্যায়বিরুদ্ধ ও ধর্মমবিরুদ্ধ কার্য করিয়াছি ? 
তুমি রামকে নির্ববাদিত করিতে ইচ্ছা করি- 
তেছ; কিন্তু আমার বোধ হয়, রাম অপেক্ষা 
ভরত সমধিক ধর্পরায়ণ; রাম ব্যতিরেকে 
ভরত কখনই রাজপিংহাসনে উপবিষ্ট হইবে 
না, রাঁজ্যযধ্যেও বাল করিবে না। 
আমি যখন আদেশ করিব,_রাম ! রন- 
গমন কর, তখন রাহুগ্রস্ত নিশাকরের ন্যায় 
তাহার মুখশশী বিবর্ণ ও মলিন হইবে; আমি 
তাহা কিরূপে দেখিব! আমি সচিবগণের 
সহিত ও বন্ধু-বান্ধবগণের সহিত যে রামাভি- 
ষেকের মন্ত্রণা করিয়াছি, তাহা! এক্ষণে বিতথ 
হুইয়। যাইবে! শক্রগণ কর্তৃক পরাভূত ও 
নিহত নিজ সেনার ন্যায় আমি কিরূপে নিজ- 
মন্তরণ! বিধ্বস্ত হইতে দেখিব ! 
যে সমুদায় রাজগণ নানাদিগেশ হইতে 
সমাগত হইয়াছেন, তাহার আমাকে কি বলি- 
বেন! তাহার! বলাবলি করিবেন, ইক্ষাকু- 
শীপ়্ রাজ। দশরথের বুদ্ধি নিতান্ত বাল- 
কের ন্যায়; ইহার কোন কথারই স্থিরতা 
নাই; ইনি কিরূপে এতকাল রাজ্য শাঘন 
করিয়া আপিতেছেন ! কল্য প্রাতঃকালে বৃদ্ধ, 
গুণবান ও বন্ুশ্রুত জনগণ যখন আমাকে 
রামের রাজ্যাভিষেকের কথ। জিজ্ঞাসা করি- 
বেন, তখন আমি কি উত্তর দিব! যদি 
আমি বলি, কৈকেয়ী পীড়াপীড়ি করাতে আমি 
রামকে বনে পাঠাইয়! দিতেছি, আমার এই 
সত্য 'কথাতেও কেহ বিশ্বাস করিবে না & 
সকলেই মনে করিবে, মহারাজ সত্য গোপন 
করিয়া মিথ্যা কথ! কহিতেছেন:! . 





রামকে বনে প্রেরণ করিলে দেবী 
কৌশল্যা আমাকে কি বলিবেন! আমি 
তাহার ঈদৃশ অপ্রিয় কাঁধ্য করিয়া কি উত্তর 
দিব!তীহারজীবন-সর্ধবন্থ হদয়নন্দন নন্দনকে 
বনবাস দিয়! কিরপেই বা আমি তাহার 
কাছে মুখ দেখাইব ! মহাবংশ-সম্ভূতা উদ্বার- 
চরিত! দেবী কৌশল্য! কখনো ভার্য্যার ন্যায়, 
কখনে। ভগিনীর ন্যায়, কখনে! মাতার ন্যায় 
আমার সেবাণগুঞম] ও লালন-পালন করিয়। 
থাকেন। তিনি নিরন্তর আমার প্রিয় কামন! 
করেন ও সতত প্রিয় বাক্য বলেন। তিনি 
সম্মান-যোগ্য। প্রধানা মহিষী, আমি তোমার 
জন্যই, _পাঁছে তোমার মনোছুঃখ হয়, সেই 
আশঙ্কাতেই-নকখনও;ভাহার সম্মান রক্ষা 
করিতে পারি নাই, দুই একটি প্রিয় কথা 
বলিতেও সমর্থ হই নাই। বিষম রোগে আতুর 
ব্যক্তি কুপথ্য-ব্যঞ্ন-সমেত কদন্ন ভোজন 
করিলে পরিণামে যেরুপ অনুতাপ ভোগ করে, 
আমি তোমার অনুচিত চিত্তানুবর্তভন করিয়া-_ 
আমি এতকাল তোমার প্রতি অয্থাযথ অন্মু- 
চিত স্থুব্যবহার করিয়! এক্ষণে সেইরূপ অনু- 
তাপ ও পরিতাঁপে দগ্ধ-হৃদয় হইতেছি।' 

রামচন্দ্র আশ! পাইয়া ও বংশ-পরম্গরাগত 
জ্যেষ্টলভ্য রাজসিংহাসনে বঞ্চিত হুই- 
লেন!-_বিনা দোঁষে বনগমন করিলেন! ইহ! 
দেখিয়! দেবী স্মিত্রা ভীতা ও শঙ্কিত! হুই- 
বেন; তিনি আর আমার প্রতি কখনও কোন 
বিষয়েই বিশ্বান করিবেন ন!। রামচক্দ্রের 
উপস্থিত-রাজ্য-চ্যুতি ও নির্ধাসন, এই দুইটি 
মহাকষ্টকর বাক্য শ্রবণ করিয়৷ পতিদেবতা! 














অযোধ্যাকাণ্ড। 





বৈদেহী কিরূপ শোচনীয় অবস্থায় নিপতিত! 
হইবেন। 

রামচন্দ্র বনগমন করিলে আমিও কাঁল- 
কবলে নিপতিত হইব; বিদেহরাজ-তনয়! 
সীতাঁও পতি-বিরহে শোকাকুলিতা হইয় হিমা- 
লয়-পার্থবর্তিনী কিন্নর:বিরহিত। কিন্নরীর ন্যায় 
দুঃখাবেগে জীবন শোষণ করিবেন, সন্দেহ 
নাই। আমার রামচন্দ্র মহাঁবনে বাল করিবে, 
জনক-নন্দিনী অহনিশ রোদন করিতে থাকিবে; 
আমি ইহা! দেখিয়া কোনমতেই অধিক দিন 
জীবন ধারণ করিতে পারিব না; তুমি বিধবা 
হুইয়। পুত্রের সহিত রাজ্যতোগ কর। 

তুমি পতিঘাতিনী ও অত্যন্ত অসতী; 
আমি এতকাল তোমাকে সতী *মনে করিয়া- 
ছিলাম! কোন ব্যক্তি বিষ-সংঘুক্ত-মদিরা পান 
করিয়। পরিশেষে যেরূপ পরিতাপ করে, 
আমি তোমাকে স্ন্দরী বলিয়া গ্রহণ পূর্বক 
পরিণামে সেইরূপ অন্ুতাপে দগ্ধ হইতেছি। 
তুমি এতদিন মিথ্যা! সান্তনা বাক্যে সাম্তৃনা 
করিয়া আমার মনোহরণ করিয়াছিলে। ব্যাঁধ 
যেরূপ মধুর সঙ্গীত-শব্দ বারা মগকে রুদ্ধ 
করিয়া পরিশেষে বধ করে, সেইরূপ তুমি মধুর 
বাক্যে আমার মন আকর্ষণ করিয়া এক্ষণে 
আমাকে বিনাশ করিতেছ। স্থরাপায়ী ব্রাহ্মণ 
যেরূপ সর্বত্র নিন্নিত হয়, সেইরূপ অর্ধ্য- 
সন্ভানগণ আমাকে স্ত্রী-্বখের বিনিময়ে পুন্র- 
বিক্রেতা, অনার্ধ্য ও পাঁপিষ্ঠ বলিয়। পথে পথে 
নিন্দা করিয়! বেড়াইবেন। ১" 

হাঁয়! কি ছুঃখ! কি কউ 1! পূর্বে 


তোমাকে বর প্রদান করিয়াছিলাম বলিয়া 









৩৯ 


তোমার এই দারুণ বাক্য তোমার এই 
অসঙ্থ বাক্য ক্ষমা করিতে হইতেছে! তোমাকে 
বর প্রদান করিয়া কি ছুষর্্মই করিয়াছি; | 
সেই বর প্রভাবেই আমি এতদূর কষ্ট ভোগ 
করিতেছি। পাপীয়দি! আমি নিতান্ত 
পাপাত্মা ও মূঢ়মতি ; তুমি যে আমার উদ্ব- 
স্বনী, রঙ্জুস্বরূপ| হইয়! জীবন সংহার করিবে, 
তাহা আমি অজ্ঞান-বশত জানিতে না পারিয়াই 
সুখ-কামনায় তোমাকে কে ধারণ করিয়া 
আদিতেছি। আমি তোমার সহিত আমোদ- 
প্রমোদে-_-ক্রীড়া-কৌতুকে কালযাঁপন করিয়া 
আমিতেছি; এতদিন জানিতে পাঁরি নাই 
'ষে, "তুমি আমার কালম্বরূপ-স্ৃত্যুত্বরূপ 
হইবে। বাঁলক বিশ্বস্ত হৃদয়ে নির্জনে কৃষ্- 
সর্পকে যেরূপ গ্রহণ করে, আমিও সেইরূপ 
অশঙ্কিত হৃদয়ে তোমাকে গ্রহণ করিয়াছি। 
আমি তোমার বশতাঁপন্ন ও অতীব 
ছুরাত্মা; সকলে আমায় পাপাত্মা নরাধয় 
বলিয়া যার পর নাই নিন্দা করিবে ; তাহারা 
সর্বত্র বলিবে,*ছুরাচার রাজা দশরথ, নিতাস্ত 
মূর্খ ও কাম-পরতন্ত্র। এই নরাধম, স্ত্রীর বশী- | | 
ভূত হইয়া স্ত্রীর কথানুসা'রেই প্রিয়তম পুন্র 
মহাত্মা *রামচন্দ্রকে পৈতৃক রাজ্যে বঞ্চিত || 
করিয়। বনে প্রেরণ করিল! ক 
এতদিন রামচন্দ্র বেদপাঠ দ্বারা) ক্রঙ্গা- 


চর্য্য দ্বারা ও গুরু-শুঞ্বব| দ্বারা মহাকফ্টে ; | 


কালাতিপাত করিয়াছেন; এক্ষণে তাহার ]. 


স্থখ-মস্তোগের কাল সমুপস্থিত) আ' দয় ] 


তাহাকে পুনর্ধ্বার অতীব দারুণ” অতীব ভীবগ,| 
হদয়-বিদারণ কস্ট নিপতিত হইতে হইল |. 








৪১৬ 


আমার রামচন্দ্র, নির্মল-হৃদয় ও বিশুদ্ধ- 
স্বভাব; আঁমার মনের ভাৰ কিরূপ, সে তাহা 
কিছুই বুঝিতে পাঁরিবে নাঁ। আমি যখনই 
বলিব, বস! বনে গমন কর, মে তখনই 
যথাঁজ্ঞ! বলিয়। স্বীকার করিবে, অন্য কেন 
উত্তরই করিবে মা। বস রাম কখনই আমার 
নিকট দ্বিতীয় বাঁক্য বলে নাই; সে কখ- 
নই আমার বাক্যের প্রতিবাদ করিবে না| 
আমি রামচন্দ্রকে বন-গমন করিতে বলিলে 
যদি সে. আমার প্রতিকূল আচরণ করে, 
তাহা হইলে আমি যার পর নাই পরিতুষ্ট 
হইব; কিন্তু বস রাম কোন ক্রমেই তাহা 
করিবে না। 

আমার রামচন্দ্র বনগমন করিলে সর 


আমাঁকে ধিক্কার প্রদান করিবে; সর্বত্রই 
আমার নিন্দা প্রচার হইবে; সকলেই আমার 
অযশ ঘোঁষণ। করিতে থাকিবে ; ঈদৃশ অব- 
স্থায় কাল ভীষণ মুত্তি ধারণ পূর্বক আমাকে 
অবশ্যই গ্রাস করিবে; কখনই ক্ষমা! করিবে 


ধা। 
পুরুষ-প্রধান রামচন্দ্র রনগঞন করিলে__ 
আমি কাল-কবলে পতিত হইলে কৌশল্যা 
প্রভৃতি আমার প্রিয়'জনগণের যে কি দশা 
ঘটিবে, তাহা চিন্তা করিতেও পারি ন1! দেবী 
কৌশল্যা ও হমিত্্! পতি-পুত্রবিরহে দুঃসহ 
ছুঃখ সহ করিতে অনমর্থা হইয়। আমার 
সহিত চিতারোহণ করিবে, সন্দেহ নাই। 
বৈকেক্কি! তুমি কৌশল্যাকে, হুমিত্রাকে, 
| আমাকে ও ত্বামার তিন পুত্রকে নরকতুল্য 


ঘোর কষ্টে নিক্ষেপ করিয়া হুখিনী হইত্তেছ ?. 


রামায়ণ। 


আমাদের এই ইক্ষাকুবংশ অক্ষোভ্য; 
কোন রাঁজাই এতত্বংশীয় রাজগণকে পরা- 
ভব করিতে সমর্থ হয় নাই। এই সর্বগুণ- 
সম্পন্ন মহাবংশে আমি ও মহাবীর রামচন্দ্র 
না থাকিলে রাজলক্ষমী আকুলিতা হইবেন ; 
তাদৃশ অবস্থায় তুমি কিরপে রাজ্য রক্ষা 
করিতে সমর্থা হইবে ?. 

আমার রামচন্দ্রের এই নির্ববাসন, যদি 
ভরতের প্রিয় ও অভিপ্রেত হয়, তাহা হইলে 
আমার মৃত্যুর পর ভরত যেন আমার শ্রাদ্ধাদি 
প্রেতকৃন্য না করে। 

পুরুষ-প্রধান রামচন্দ্র বনগমন করিলে 
'| নিশ্চয়ই আমার মৃত্যু হইবে; তখন তুমি 
বিধবা হইয়া পুত্রের সহিত সখ রাজ্যভোগ 
করিবে! অনার্ধ্যে ! শক্ররূপিণি ! কৈকেয়ি ! 
ইহাহইলেই তোমার মনস্কামন। পূর্ণ হইবে ! 
কৈকেয়ি! আমার চুরদৃষ্টী নিবন্ধনই তুমি রাজ- 
পুত্রী-ব্যপদেশে আমার গৃহে বাম করিতেছ ; 
ফলত তুমি আমার অকীন্তি-রূপিণী, অযশো- 
রূপিণী, সর্ববলোকের অবজ্ঞা-স্বর্পা ও নক-। 
লের ধিকার-স্বরূপা ; আঁমি তোম। হইতেই 
পাপাত্া ব্যক্তির ন্যায় এই সমুদায় অকীর্তি, 
অযশ, অবজ্ঞ। ও ধিকারের চিরস্তন ভাজন 
হইলাম । 

হায়! আমার রামচন্দ্র নিরন্তর রথা- 
রোহণে, আতঙ্গারোহণে বা তুরঙ্গারোহণে 
চিরকাল 'গতিবিধি করিয়া এক্ষণে কিরূপে 
মহারখ্য-মধ্যে কণ্টকাকীর্ণ বন্ধুর ভূমিতে পদ- 
সঞ্চারে গমনাগমন করিবে 1. যাহার আহার- |. 
দময়েকুগুলধারী সর্ধশ্রেষ্ঠ পাচকগণ অহস্কার 








22222 22 





পূর্বক পরস্পর স্পর্ধা সহকারে তক্ষ্য ভোজ্য 
প্রস্তুত করে, সেই বস রাম কটু তিক্ত কথায় 
প্রস্ৃতি কদর্য্য বন্য আহার দ্বারা কিরূপে 
জীবন ধারণ করিবে ! যে রাম চিরকাল মহা- 


হ্থথে শয়ন করিয়া আসিতেছে, সেই রাম 
এক্ষণে কিরূপে কাষায় চীর-চীবর পরিধান 
পূর্বক ভূমিতে শয়ন করিবে ! 

পাঁপীরপি! রামচন্দ্রের অরণ্যগমন ও ভর. 
তের যৌবরাজ্যাভিষেক, ঈদৃশ অচিন্তনীয় 
দারুণ বাক্যে, কাহার নিকট উপদিষ্টা হই- 
য়াছ। শঠ ও স্বার্থপর নারীজাতিকে ধিকৃ! 
অথবা সকল নারীকেই গহ্ণ করা অনুচিত; 
একমাত্র ভরতের জননী ই শঠ ও স্বার্থপরা- 
য় অতএব ইহাঁকেই ধিকৃ! 

নৃশংসে ! তুমি স্বার্থবাধনের নিমিত্ত সক- 
লেরই অনর্থ ও অমঙ্গল. ঘটাইতেছ); আমি 
পরিণামে কেবল অনুতাপ ভোগ করিবার 
নিমিত্তই তোমাকে প্রযত্ব সহকারে গৃহে রাখি- 
য়াছি! পা্গীয়দি ! আমা হইতে অথবা সর্বব- 
হিতকারী রামচন্দ্র হইতে তোমার কি অনি- 
ফের সন্তাবনা দেখিতেছ ? 

আমি রামচন্দ্রকে বনে প্রেরণ করিলে সমু- 
দায় সমাজ-বন্ধন শিথিল হইয়! যাইবে) পিতৃ- 
গণ পুত্রসমুদ্ধায়কে পরিত্যাগ করিবে; ভার্য্যা 
অনুরক্ত পতিকেও পরিত্যাগ করিতে কুষ্ঠিত 
হইবে না) এইকূপে সমুদায় জগ পরম্পর 


যে সময় বহু বিভ্বৃষণে বিভৃষিত দেব-কুষার- | 
সদৃশ রূপ-গুণ-সম্পর কুমার রাঁমচন্্র আমার 





অযোধ্যাকাণ্ড। , 





মূল্য বসন ভূষণ পরিধান পূর্ববক অপূর্বব শয্যায় ; 


স্বরূপ হইবে, তাহা ন1 বুঝিয়াই আমি 


অনুরাগ- শূন্য হইয়া পড়িবে, সন্দেহ নাই) |" 






8১ 






নিকট আগমন করে, তখন তাহাকে দেখিয়া 
আমার আনন্দের পরিণীমা, থাকে না) ; বিশে-। 
ষত আমি তাহাকে দেখিবামাত্র ১৪ 
যুবার ন্যায় হইয়া উঠি? 

* বরং জল-বর্ষণ না হইলেও সংসার-যাত্রা 
নির্বাহ হইতে পারে, "দিবাকর“উদ্িত না 
হইলেও বরং চলিতে পারে, পরস্ত আমার 
বোধ হয়, রামচন্দ্র এ স্থান হইতে বন-গমন 
করিলে কোন ব্যক্তিই জীবিত থাকিবে না! 
তুমি আমার বিনাশ কাঁমনা করিতেছে) তুমি 
পরম-শত্র-রূপরণী হইয়া আমার অনিষ্ট সাধনে 
প্রবৃত্ত হইয়াছ ! তুমি যে আমার কালাস্তক- 












তোমাকে নিজগৃহে যত্ুপূর্বক রাখিয়াছি! 
আমি মোহধশত খলস্বভাবা মহাবিষা ভুজ- 
্গীকে ক্রোড়ে করিয়া রহিয়াছি! এক্ষণে 
ইহাতেই আমি হত হইলাম! নষ্ট হইলাম ! 

আমি এবং রাম ও লক্ষ্মণ ব্যতিরেকে 
একাঁকী ভরত এই রাজ্য শাসন করিতে 
পারিবে! কি“আশ্চর্ধ্য ! তুমি নিশ্চয়ই এই |: 
নগর, রাজ্য ও বদ্ধু-বাদ্ধবগণকে বিনষ্ট করিয়া |. 
আমার, শক্রগণের আনন্দদায়িনী হইবে] (. 
নৃশংসচরিতে ! তুমি যত্পূর্বক এই বিপৎ 
আহ্বান করিতেছ! ফূমি অদ্য হঠাৎ .ষে 
ঈদৃুশ বাক্য প্রয়োগ করিতেছ। ইহাতে 
তোমার দস্তদকল কি নিষিত্ত সহধা ব্রণ ] 
হইয়া অধঃপতিত হইতেছে না! রা 
আমার রামচন্দ্র কখনোকাহাকেঞ' এ রঃ 
হবা অহিত বাক্য বলে নাই; সে পঞ্চ 
বাক্য বলিতেও জামে না। | ঈীশনপস্পদ 




















২ 


 ব্লামায়ণ। 





প্রিয়বাদী রামচন্দ্রে তুমিকি নিমিত দৌষা- 
শঙ্কা করিতেছ ? যাহা হউক, কেকয়-কুল- 
কলঙ্কিনি ! তুমি ছুঃখিতাঁই হও, শরীর শোষ- 
ণই কর, আর জ্বলিয়াই যাও, অথব1 আত্ম- 
হত্যাই কর,কিংবা এই পৃথিবী সহত্রধা বিদীর্ণ 
হউক, তুি তশ্মধ্যেই প্রবিষ্ট হও, তথাপি 
আঁমি কোন মতেই আঁমার,_-সকলের অনিষট- 
কর তোমার এই নিদারুণ বাঁক্য রক্ষা করিতে 
পাঁরিব না। 

তুমি ক্ষুরধারের ন্যাঁয় আমার মর্ধ্মচ্ছেদন 
করিতেছ! তুমি নিয়ত মিথ্য। প্রিয় বাক্য দ্বারা 
আমার মনোরগ্জন করিয়! আসিতেছ! তুমি 
অতীব ছু্স্বভাবা ও শ্বকুলঘাতিনী ; তুমি 
আমার হৃদয় ও বন্ধুবান্ধবগণকে দগ্ধ করিতে 
ইচ্ছা করিতেছ !. তুমি আমার বিষম-শত্র- 
রূপিণী; এক্ষণে তোমার মৃত্যুই আমার পক্ষে 
শ্রেয়ক্কর। 

যেমন আত্মজ্ঞান-সম্পন্ন ব্যক্তির মন পর- 
মাত! ব্যতিরেকে আর কিছুতেই নিবিষ্ট ও 
আনন্দিত হয় না, সেইরূপ রাম ব্যতিরেকে 
আমার আনন্দের কথাদূরে থাক, আমি জীবন 
ধারধ করিতেও সমর্থ হইব না। দেবি। তুমি 
আমার ঈদৃশ অনিষ্ট করিও না; তোমার চরণে 
শরণাপন্ন হইতেছি ; প্রস্া! হও, ক্ষমা কর। 

কৈকেয়ী মর্ধ্যাদা অতিক্রম পূর্বক মর্মে 
আঘাত করিলে লোকনাথ দশরথ এইরূপে 
অনাথের ন্যায় বিলাপ করিতে করিতে দেবী 
|]; কৈকেয়ীর প্রসারিত  চরণযুগলে নিপতিত 
| 1 হইতে অগ্রসর হইলেন; পরস্ত ৫দেবি! প্রসঙ্গ 


[1 হও দেবি! শ্রসা ও, এই কথা' বলিতে [ স্কামনা পূর্ণ হয় 1 


বলিতে চরণথয স্পর্শ না করিয়াই মুচ্াতিভূত 
হইয়া ভূতলে নিপতিত হইলেন। 





দশম সর্গ। 
ঘ্শরথের বিলাপ। 

অনিষ্টাপাত- ভয়ে ও মর্মান্তিক ছুঃখে 
একান্ত কাতর মহারাজ দ্শরথ, পুণ্যক্ষয়ে দেব- 
লোক হইতে পরিচ্যুত রাজর্ষি যযাতির ন্যায়, 
অযথারূপে পাদপ্রান্তে পতিত রহিয়াছেন 
দেখিয়া, সমুদায় অনর্থের মুল ভয়-সঙ্কোচ- 
পরিশৃন্য৷ কৈকেয়ী নির্ভীক হৃদয়ে ভয় প্রদর্শন 
পূর্বক ঘোরতর কঠোর বাক্যে পুনর্ধবার কছি- 
লেন, মহারাজ! সাধুগণ আপনাকে সত্যসন্ধ 
ও দৃঢ়ত্রত বলিয়! প্রশংসা করিয়া থাকেন ) 
আপনিও অনেক সময় সত্যনিষ্ঠ বলিয়া! আত্ম- 
শ্লাঘা করেন; এক্ষণে আপনি সত্য-পরায়ণ 
হইয়াও কি নিমিত, আগ্রে বর প্রদান পূর্ধবক 
পশ্চাৎ কর্তব্যাকর্তব্য বিচার করিতেছেন ? 
কি নিমিত্তই বা সত্যপালনে কু্িত হইতে- 
ছেন? | 

কৈকেয়ীর মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়! 
মহারাজ দশরথ ক্রোধতরে বিহ্বল হইয়া 
ঘনঘন নিশ্বাস পরিত্যাগ করিতে করিতে পুন- 
বর্বার কহিলেন, অনার্ধ্যে! নীচাঁশয়ে ! পরম- 
শত্ররূপিণি 1 কৈকেয়ি ! মনুজ-কুঞ্জর রামচন্দ্র 
বনগমন, করিলে আমিকালপ্রামে পতিত হই- 
লেই কি তুমি স্থখিনী হও 1-তোযার মন- 





চে 





অযোধ্যাকাণড। 





5৩ 





বুদর্শী বহুগুণ-সম্পন্ন বৃদ্ধ গুরুগণ, 
আমাকে রামের কথা জিজ্ঞাসা করিলে আমি 
কি উত্তর করিব ! আমি কি বলিব যে,আমার 
প্রিয়তমা কৈকেনরীর মনোরঞ্জনের নিমিত 
আমি রামচন্দ্রকে নির্বাসিত করিয়। সিংহ- 
ব্যাপ্র-সমাকুল রাক্ষসাকীর্ণ দারুণ ভীষণ বনে 
পাঠাইয়া দিলাম ! যদ্দি এই সত্য কথা বলি, 
তাহা হইলে তাহা গুনিয়। কে না হাস্য 
করিবে! সকলেই বলাবলি করিবে, কাম-পর- 
তন্ত্র রাজা দশরথের তুল্য মূর্থ ও নির্ব্বোধ 
আর দ্বিতীয় নাঁই। এই স্ত্রৈণ রাজা, স্ত্রীর 
পরামর্শেই অকারণে সর্বর-গুণ-সম্পন্ন সর্ববজ ন- 
প্রিয় জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাস দিয়াছে! 
এইরূপে আমি সমুদায়,সাধু-সমীজে নিন্দিত 
ও ঘ্বণিত-হুইয়! উঠিব! যেব্যক্তি সকলের 
নিকট ঘ্বণিত হয়, তাহার ইহ লোকে ব৷ 
পরলোকে, কোথাও মঙ্গল হয় ন। 

আমি ভ্ত্রীজিত, নৃশংস ও ছুরাআা ; পরস্ত 
সর্ববগুণ-সম্পন্ন মহায্না রাম, আম দ্বারাই 
আপনাকে পিতৃমান মনে করিয়! পিতৃভক্তির 
পরাকাষ্ঠ] প্রদর্শন করিতেছে । 


আমি পূর্ব নিঃসন্তান ছিলাম; পরে 


ৃদ্ধাবদ্থায় বহু কষ্টে বহু পরিশ্রমে মহাতেজা! 
মহাত্বা রামচন্দ্রকে.লাভ করিয়! কৃতার্ঘম্মন্য 
হুইয়াছি। এই জীবন-ধন কুমারকে আমি 
কিরূপে পরিত্যাগ করিতে পারি! আমার 
রাম শূর, কৃতবিদ্য, জিতক্রোধ ও ক্ষমাশীল ; 


1 এই পল্মপলান*লোচিন রামকে আমি কিরূপে | 


নির্বাসিত ক্করিতে পারি! ইন্দীরর-শ্যাম 
35885898১৬3 


কিরূপে রাক্ষনসঙ্কুল দগুকারণ্যে প্রেরণ 
করিব! 
বীমান রাম চিরকাল দুখ সম্ভোগ কিয়া 
আমিতেছে,এপধ্যন্ত কখনও কিছুযাত্র ছুঃখের 
বারা জানে না) এক্ষণে সে ছখোচিত হইয়া 
অনুচিত ছুংখ-পরম্পরা ভোগ করিবে, ইহা 
আমি কিরূপে দেখিব! ছুঃখ-ভোগের অযোগ্য 
রামচন্দ্রকে ছুঃখ-সাগরে নিক্ষেপ করিবার 
পূর্ব্বেই যদি আমার মৃত্যু হয়, তাহা! হইলে 
আমি স্ৃখী ও পরিতৃপ্ত হই। ্ 
নৃশংসে! প্পসঙ্কল্লে ! কৈকেয়ি! আমার 
প্রিয় পুত্র সত্য-পরাক্রম রামচন্দ্রকে তুমি কি 
নিমিত্ত ছুঃখার্ণবে নিমগ্ন করিতেছ! ইহাতে 
সকলেই আমাকে ্ত্রণ ও নীচাঁশয় বলিয়। ঘৃণা! 
করিবে। পাপীয়মি! যাহাকে সর্বদাই প্রিয় 
কথা বলা! কর্তব্য, তাদৃশ পরমপ্রিয় হুখোচিত 
সর্ধবগুণ-সম্পন্ন রামচন্দ্রকে আমি কিরূপে 
বলিব যে, তুমি উপস্থিত রাজ্যতোগ পরি- 
ত্যাগ করিয়৷ বনে গমন কর! আমি তি | 
নৃশংস, অজিজেন্দ্রিয়। সত্বিহীন, স্ত্রীবিধেষ্ব। |. 
নিরামর্ষ, নিরুৎসাহ ও অগ্পবীর্ধ্য; আমাকে |. 
ধিকৃ! কি কউ! সকল হ্থানেই আমার অযশ |. 
প্রচার হইবে; সকলেই আমাকে নীচাশয় |. 
বোধ করিবে; সকলেই আমাকে পাঁপাত্বা | 
মনে করিয়া! অবজ্ঞা করিতে থাকিধে 1 
মহারাজ দশরখ, শোকাবেগে উদত্রান্ত- | 
হৃদয় হইয়া এইরূপ বিলাপ করিত্যেছন, | 
এমত সময় বা: অরীচিমানী, দিবার | 
স্থিত. হইল নী ্ভীব কাত ই 




















পাপা 


8৪ 





রামায়ণ। 





বিলাপ করিতে লাগিলেন। তাহার পক্ষে 
চন্দ্র-মগ্ুল-মণ্ডিতা! ভ্রিষামা, শতবর্ষের ন্যায় 
সুদীর্ঘ বোধ হইতে লাগিল। 

: স্বৃদ্ধ মহারাজ দশরথ, দীর্ঘ ও উষ্ণ নিশ্বাস 
পরিত্যাগ পূর্বক আকাশমণ্ডলে আস 
লোচন হইয়া কাতরভাবে করুণস্বরে বিলাপ 
করিতে করিতে কহিলেন, হা নৃশংস 
কৈকেয়ি! তুমি আমাকে নষ্ট করিতে ইচ্ছা 
করিয়াছ ! তৃমি রাজ্য লোভে আমাঁকে পরি- 
ত্যাগ রূরিতেছ ! আমিও অবিলম্বে জীবন 
বিসজ্জরন করিব, সন্দেহ নাইণ হা! পুত্র রাম! 
হা সর্ধবজন-প্রিক্স ! হা সর্বহিতৈষিন ! হা 
ক্ষভ্রিয়কুল-ধুমকেতৃ-জামদগ্্য-বিজয়িন ! হা 
লোচনানন্দ ! হা! প্রিয়দর্শন ! হ। ধর্ম্মাত্বন ! 
হ! পিতৃতক্ত ! হা গুরুবতমল! এই ক্ষীণ 
পুণ্য নরাধম তোমাকে কিরূপে পরিত্যাগ 
করিবে! হা রজনি! তুমি সকল জীবের 
] জীবনের অর্ধীংশ হয়ণ করিয়া থাক, আমি 
'তোমার় নিকট কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করি- 
[তেছি, আমার প্রতি দয়া কর;'আমার কামনা 
পূর্ণ কর; অদ্য তুমি প্রভাত হইও না; 
অথবা তুমি শীত্রই গমন কর; অধিক ক্ষণ 
বিলম্ব করিও না),আমি আর অধিক ক্ষণ 
এই নিশা, নির্লজ্জ, মৃশংসা, পতিথাতিনী 
পরম পাগীয়সী বিড মুখ দেখিতে চাহি 
| পা। 

মহারাজ দশর়ধ, 2 বহুবিধ বিলাপ 


করিয়া পুনরায় কৃতাসথলিপুটে কৈকেরীকে : গ 
প্রসন্ন করিতে 'লাগিলেন গু'কছিলে নঃ পতি- ] 


ব্রতে! আমি বৃদ্ধ হইয়াছি, 'আমার 'আর | 





অধিক দিন পরমায়ু নাই; আমি নিতান্ত 
কাতর হইয়! তোঁষারই শরণাপন্ন হইছি; 
আমি চিরকাল তোমারই বশীডৃত ও অনুগত | 
কল্যাণি! প্রসন্ন হও.) আমাকে রক্ষা কর। 
দেবি! বিশেষত আমি রাজা, আমার প্রতি 
কৃপা কর। মুগ্ধে ! তুমি অতীব বুদ্ধিমতী ; 
ভূমি মকলই বুঝিতে পারিতেছ ; তুমি আমার 
প্রতি অনুগ্রহ কর; দয়। কর। দেবি! 
প্রসন্না হও ; রাম তোমার দত্ত রাজ্যই ভোগ 
করুক; ইহাতে তোমার চতুর্দিকেই যশঃ 
সৌরভ প্রচারিত হুইবে। প্রিয়তমে ! তুমি 
রামকে রাজ্য প্রদান করিলে রামের, আমার, 
গুরুগণের, ভরতের 'ও সমুদায় লোকেরই 
প্রিয়কার্ধ্য করা হইবে । স্থন্দরি! যদি তুমি 
আমার মন বুঝিবার নিমিত্ত আমার প্রতি 
এরূপ ব্যবহার করিয়া থাক, তাহ! হইলে 
ক্ষান্ত হও) আমি সর্বতোভাবে তোমারই 
অনুগত তোমারই অধীন; তদ্বিষয়ে কিছুমাত্র 
সন্দেহ নাই। 

কৈকেয়ি ! রামচন্দ্রের নির্বাসন ব্যতি- 
রেকে আর যাহা যাঁহা চাহিবে, তৎসমূদায়ই 
আমি তোমাকে প্রদ্দান করিব; তুমি সর্বস্ব 
চাও, সর্বস্ব দ্রিব; আমার জীবন চাও, জীবনও 
দিব; আমার প্রতি প্রসন্না হও.। ফৈকেরি ! 
আমি একাকীই যেরামের ফৌবরাজ্যাতি- 
ষেকের বিষয় আঁদেশ করিয়াছি, এরূপ 
নহে; পরস্ত ঘভামধ্যে আলীন হইয়া! গুরু- 

প গুরোহিতগণ, অমাত্যগণ্চ রাজগণ ও 
পা সহিত একবাক্য হইয়াই মন্ত্র 
পূর্বক রামের দ্লাজ্যাভিষেক ঘোষণা করা. 





হইয়াছে; এক্ষণে কিরূপে আমি তাহার 
অন্যগ্ন। করিতে সমর্থ হইব! সাধ্বি! আমি 
যার পর নাই ভীত হুইয়া তোমারই চরণে 
শরণাপন্ন হইতেছি; আমার প্রতি কৃপা কর; 
দয়! কর; প্রসন্বা হও ! 

এইরূপে বিশুদ্ধ-্বভাব মহারাজ দশরথ, 
একান্ত-কাঁতর হইয়া নয়নজল পরিত্যাগ 
পূর্বক বিলাপ করিতে করিতে কৃতাঞ্জলিপুটে 
কৈকেয়ীর নিকট কৃপা! প্রার্থনা করিতে 
লাগিলেন) পরন্ত ছুই-ন্থভাব1 নৃশংসা কৈকেয়ী 
কোন কথাই কহিলেন ন1। 

অনন্তর মহারাজ দশরথ,প্রতিকূল-বাদিনী 
ঢুষ্টা কৈকেয়ী হইতেই প্রাণপ্রতিম প্রিষ়- 
তষ পুত্র রামচন্দ্রের রনবাল উপস্থিত হইল 
বুঝিতে পারিয়া, নিরতিশয় দুঃখিত ও বিষণ্ন 
তর হৃদয়ে পুনর্ধবার সুচ্ছিত হইয়া ভূতলে 
মিপতিত হইলেন। | 


পিপি 


একাদশ সর্গ। 


সপ 


কৈকেয়ীর তিরস্কার । 


বৃদ্ধ মহারাজ দশরথ, পুত্রশোকে একাস্ত- 
কাতর, দীন-ভাবাপন্ন, চৈতন্য-বিরহিত ও 
ভূতলে নিপতিত হুইয়া মৃমুষ্ুর ন্যায় বিচেই- 
মান হইতেছেন দেখিয়া, কৈকেঘ়ী কহিলেন, 
মহারাজ! একি! আপনি কি জন্য মহাপাত- 
কীর ন্যায়, অবসম্গ হইয়। ক্ষিতিতলে শয়ন 
1 করিতেছেন! আমাকে বর গ্রদান করাই কি 
'আপনকার মহাপাতকের অনুষ্ঠান করা 


হইয়াছে! আপনকার এরূপ কর! উচিত্ত হয় 
না; আপনকার সত্যে অবস্থান করা--ধৈর্ঘ্য 
অবলম্মন কর! নিতান্ত 'কর্তব্য। সত্যবা্ী | 
ধর্মশীল মহাত্মারা বলিয়া থাকেন, সত্যই 
পরমধন্দ; আমি সেই সত্য আশ্রয় করি- | 
য়াই__আমি আপনাকে সত্যবাঞ্ী মনে করি- 
যাই বর প্রার্থনা করিয়াছি। 

আমি পূর্বেই বলিয়াছি, মহীপতি শিবি, 
কপোতকে অভয় প্রদান করিয়! শ্যেনকে 
আপনার মাংস প্রদান পূর্বক স্বর্গে গমন 
করিয়াছেন; সরিৎপতি সাগর সত্য-রক্ষার 
নিমিত্ত বেল৷ লঙ্ঘন করেন না; রাজর্ষি অলর্ক 


.কোন ব্রাহ্মণ কর্তৃক প্রার্থিত হইয়া! আপনার | 


'নয়নদ্য় উৎপাটন পূর্রবক প্রদান করিয়া ব্বর্গে 
গমন করিয়াছেন; আপনিও সেইরূপ সত্য- 
প্রতিজ্ঞ হউন। আপনি পূর্বেবে বরঘয় অঙ্গী- 
কার করিয়া এক্ষণে লোভাভি ভূত কাপুরুষের 
ন্যায়, কি জন্য তাহ প্রদান করিতে কুষ্ঠিত 
হইতেছে! 

রাজন ! ম্মত্যই পরমত্র্ম; রাড রর 


প্রতিষ্ঠিত রহিয়াছে; মত্যই অক্ষয় বেদ) সত্য | 


দ্বারাই পরম-পদ লাভ করিতে পারা যায়, |. 
মহারাজ! যদি আপনকাঁর ধর্ম্মে মতি থাকে, |. 
তাহা হইলে আপনি সত্যের অনুবর্তী হউন) 
আপনি আমাঁকে যে বর প্রদান করিয়াছেন, 
তাহা সফল হউক । আপনি মায়া-মোহ পরি- |. 
্াগ পুর্ব রামকে বনবাসের দিখিত পাঠা- 
ইয়া! দিউন। আমি াপনাকে তিন" ত্য 
করিয়া বলিতেছি, আমি এই'বর গ্রহণে ক 
নইক্ষাত্ত হইব না) আগনি ধরমমনাষ রক্ষার 











২ 



















নিমিত্ত, পারভ্রিক মঙ্গলের নিমিত, আমার 
নিক্ষট কৃত অঙ্গীকার পালনের নিমিত্ত, ষত্য 
রক্ষার নিমিত্ত, রামকে নির্বাসিত করুন, 
বনে পাঠাইয়া দ্রিউন; বিলম্ব করিবেন না। 
মহারাজ! অদ্য যদি আপনি আমার কথা 
1 রক্ষা না করন, অদ্য যদি আপনি আমার 
; কামনা পূর্ণ না করেন, তাহা! হইলে আ্পন- 
| কার সমক্ষেই আমি এখনি প্রাণত্যাগ করিব । 

পূর্ব কালে দৈত্যরাঁজ বলি যেমন বিষ্ণুর 
ছলপাশ.ছেদন করিতে ন1 পারিয়! অগত্যা 
বন্ধ হুইয়াছিলেন, মহারাজ দশরথও সেইরূপ 
তশকাঁলে কৈকেরীর ছলপাঁশে বদ্ধ হইলেন; 
কোন ভ্রমেই তাহা উন্মোচন করিতে পারি 
লেন না। তাহীর মুখ শুষ্ক ও বিবর্ণ হইল ; 
তিনি ইতিবর্তব্যতা-নিমুঢ় হইয়া চতুর্দিকে 
দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন; তাহার 
| হৃদয় উদ্ভ্রান্ত হইয়া উঠিল, মস্তক ঘুর্ণিত 
| হইতে লাগিল। ত্রান্ত ক্লান্ত ও তার-বহনে 
|| | অসমর্থ বলীবর্দ, শকটের চক্রত্বয়ের মধ্যে 
| যোজিত হইয়া কশাঘাতে . যেরূপ অতি- 
1 ব্যথিত, পরিষ্পন্দিত ও উদ্ভরান্-চিত্ হয়, 
| মহারাজ দশরধও সেইরূপ অঙ্গীকার-শকটে 
৷ বরদয়রূপ চক্রু্বয়ের মধ্যে ছলপাশে সংযত 
| | হইয়া কৈকেমীন্স 'বাক্য-কশাঘাতে অতীব 
ব্যথিত এবং বিভ্রান্ত্নয়ন, উদ্ভ্রান্ত-হৃদয় ও 
| চৈতন্য-রহিত হইয়া! পড়িলেন। 


মৃশংলে ! পাঁপশীলে! তোমাকে ধিক ! 
পাপীয়সি! তোমার দ্বণ! নাই, লজ্জা জাই! 
পতিঘাতিনি ! আমি অদ্য তোমাকে পরি- 
ত্যাগ করিলাম। তুমি রাজ্যলুবা, সুত্রা ও 
নীচাঁশয়!; তোমায় আয় আমার প্রয়োজন |. 
নাই। আমি মন্ত্রপাঠ পূর্ধবক তোমার যে 
পাণিগ্রহণ করিয়াছিলাম, তাহা এক্ষণে পরি- 
ত্যাগ করিলাম; তোমার নিমিত নিরপরাধ 
ভরতকেও পরিত্যাগ করিতেছি। 

এক্ষণে রজনী প্রভাতগ্রায় হইয়াছে; 
সূর্য্যোদয় হইবার আর অধিক বিলম্ব নাই। 
গুরুগণ ও অমাত্যগণ এক্ষণে রামকে যৌব- | 
রাজ্যে অভিষিক্ত করিবার নিমিত্ত আমাকে 
ত্বরান্বিত করিবেন, সন্দেহ নাই। রামচন্দ্রের 
রাজ্যাভিষেকের নিমিত্ত যে সমুদায় ভ্রব্য- 
সামত্্রীর আয়োজন হইয়াছে, আমার মৃত্যু 
হইলে সেই সমুদায় জুব্যসামত্রী ঘবারাই রাম- | 
চন্দ্রই যেন আমার ওর্ধদেহিক ক্রিয়াকলাপ :: 
ও শ্রাদ্ধতর্পণাি করেন। পাপাচারে ! যদি |; 
আমার মৃত্যুর পরেও তোমা হইতে রামাভি- |: 
ষেকের ব্যাঘাত হয়, তাহা হইলে তুমি বা] . 
তোমার গর্ভের পস্তান যেন "আমার শ্রাদ্ধ 
তর্পণাদি না'করে। ' 

মহাত্মা দপরথ দুঃখার্ড হৃদয়ে নী ৃ 
বিলাপ করিতেছেন, ঈদৃশ শোচনীয় আব-;. 
গ্থাতেই তাহার সমুদায় রজনী তিষাহিত 
হইল। | 

“অসস্তর নিশধিনী ্রভাতা কবে মন্ত্র. 
দ্বারদেশে উপনীত হইয়া ্কৃতাঞ্জলিপুটে “এই- 
রূপ. থাক্যে 'মহীপতি দশরথকে জাগরিত | 





| মহীপতি দ্শরথ,বহৃকক্টে ধৈর্য্য অবলম্বন 
11 পুরীকআপনাকে কথকিৎ স্থির করিয়া শোকা- 
|| | বেগভরে 'রোযারুখিত 'লোচনে কৈকেয়ীর 
|| | স্তি তীক্ষ দৃষ্টি নিক্ষেপ, পূর্বক কহিলেন, 











অযোধ্যাকাণ্ড। 


করিতে লাগিলেন যে, নরপতে ! জাঁপন- 
কার পক্ষে রজনী সুপ্রভাত হইল ; আঁপন- 
কার মঙ্গল হউক; আপনি নিদ্রা পরিহার 
পূর্বক স্থুখোখিত হউন ; সর্বব-বিষয়ক মঙ্গল 
দর্শন করুন) রাজলক্ষীর সহিত সঙ্গত হউন; 
পূর্ণশশধর-সন্দর্শনে পূর্ণ পয়োনিধি যেরূপ 
পরিবর্ধিত হয়, আপনি সর্বববিভবে পুর্ণ হই- 


যাও সেইরূপ পুনঃ-পরিবদ্ধিত হউন। মহী-. 


পাল! আপনি সর্ধ-সমৃদ্ধি-সম্পন্ন ও রাজ- 
লক্ষমী-সঙ্গত হইয়া সুর্ধ্যের ন্যায়, চন্দ্রের 
ন্যায়, ইন্দ্রের ন্যায় ও বরুণের ন্যায় আন" 
ন্দিত হউন। 
অনন্তর মহীপতি দশরথ, স্থমন্ত্রের তাদৃশ 
মাঙ্গলিক প্রতিবোধন্ন-বাক্য ভ্লীবণ করিয়া 
সম্বোধন পূর্বক কহিলেন, সূত ! আমি ঘোর 
ছুংখ-নাঁগরে নিমগ্ন রহিয়াছি ;) আমি স্তবের 
যোগ্যপান্্র নহি; তুমি কি নিমিত্ত আমার 
স্তব করিতে প্রন্বত্ত হইয়াছ! আমি একে 
অপরিহ্রণীয় মর্মান্তিক ছুঃখে কাতর, তাহাতে 
আবার তুমি কি নিমিত্ত এরূপ বাক্য-বাণে 
আমার মম্রতেদ করিতেছ ? স্থমন্ত্র মহাঁ- 
রাজের তাদৃশ কাতর-বাক্য শ্রবণ করিয়! 
কিঞ্চিৎ লজ্জিত ও বপ্রস্তত হইয়া! সেই 
স্থান হইতে অপস্যত হইলেন। 
' এই অবররে পাঁপশীল! .কৈকেয়ী বাকা- 
রূপ শল্য দ্বার] মর্মাতেদ পূর্বক মহায়াজকে 
অবসন্ন করিয়। পুনর্ধবার কছিলেন, মহারাজ! 


'লাগিলেন। 







হিতবাক্য বলিতেছি, শ্রবণ করুন । জাঁপনি || 
এই ক্ষণেই বিশ্রন্ধ হৃদয়ে অবিকৃত চিত্তে |. 
রামচন্দ্রকে আহ্বান করিয়া বনে পাঠাইয়! |. 
দিউন। মহারাজ ! এক্ষণে বিষাদ ও ছুঃখের |: 
সময় নহে ; মোহে অভিভূত হওয়াও অধুনা |: 
উচিত হইতেছে না; সম্প্রতি আগ্পনি.রামকে |! 
নির্বাসিত করিয়া ভরতকে যৌবরাজে |: 
অভিষিক্ত করুন এবং আঁমাকে শকত্রভয়-পরি- 
শূন্য। করিয়া বিগতব্যথ ও নিশ্চিস্ত হউন। |. 

এইরূপে মহীপতি দশরথ, অন্কুশাহত | 
কুঞ্জরের ন্যায়, কৈকেয়ীর বাক্যান্কুশে মর্দে || 
আহত হুইয়। শোকানলে দহ্থমান: হইতে 





এদিকে, বিভাবরী প্রভাত হইয়াছে-_ |. 
দিবাকর উদ্দিত হইয়াছেন-_পুষ্যানক্ষত্র যোগে |: 
পুণ্য মুহূর্ত ও শুভ লগ্ন উপস্থিত হইয়াছে--- | | 
দেখিয়া, সর্ধবগুগ-সম্পন্ন মহর্ষি বশিষ্ঠ, শিষ্য- |! 
সমূহে পরিরৃত হইয়া অভিষেক-সামগ্রী গ্রহণ |. 
পূর্বক রাজপুরীতে প্রবেশ করিলেন ? দেখি- |] 
লেন, রাজপথ সমুদায় সম্মার্জিত ও জল” |. 
লিক্ত হইয়াছে; উভয় পার্থ ধজ-পতাকা- |. 
শ্রেণী গোভা বিস্তার করিতেছে ? অপূর্ব জুঘ্য |. 
সমুদায়ে পরিপূর্ণ বিপঁণি ও আপণ-জেনী | 
সুসজ্দিত হইয়া অভ্ভৃত-পূর্ধব শোভা ধারণ ৃ 
করিয়াছে; সকলেই পরম আনন্দে পরিপূর্ণ; 
সকলেই রামচজ্রেরনরপনার্ সমুত্হক ; চতু- 


আপনি -সাঁধারধ মমুষোর ন্যায় ঈদৃশ কাছির, দর্দিকেই মহোতব হইতেছে) কন | 
বাক্য বলিতেছেন ফেন।, যদি আপনি | ধূপ গ্রস্ৃতির অনুসৃত, এ. 


ৃ 
| 








ভিসা 
৯ 








8৮ 

অসঙ্্য-ধ্বজপতাকা-বিভূষিত পুরন্দর- 
পুরী-প্রতিম রাঁজপুরীতে প্রবিষ্ট হইয়া! মহর্ষি 
বশিষ্ঠ,পৌর-জানপদ-জনগণ-সমাকীর্ণ ব্রাহ্মণ- 
মণ্ডলী-মণ্ডিত যষ্টি-হস্ত-প্রহরি-প্রবর-পরিব্যাপ্ত 
সজাতীয়-সদশ্ব-রত্ব-স্থশোৌভিত অস্তরঃপুর-পরি- 
সরে প্রবেশ পূর্ববক পরম-প্রীত হৃদয়ে পরমর্ষি 
গণে পরিবৃত হইয়া জনত1 অতিক্রম ু্্বক 
চলিলেন। তিনি, পুরুষ-প্রবর পৃথিবীপতি 
দশরথের প্রধান দ্বারে উপনীত হইয়া! দেখি- 
লেন, প্রিয়দর্শন সচিব সারথি স্থমন্ত্ অভ্যন্তর 
হইতে বিনিজ্ঞান্ত হইতেছেন,। 

. মহাতেজ। মহধি, সৃতম্থত স্থবিজ্ঞ সচিব 
সথমন্ত্রকে সম্মুখে সমুপস্থিত দেখিয়! স্াশ্রীত- 
হৃদয়ে কহিলেন, সুমন্ত্র! আমার আগমন- 
বার্তা মহারাজের নিকট নিবেদন কর। এ 
দেখ, জাহুবী-জল-পূর্ণ ও সাগর-সলিল-পূর্ণ 
স্থবর্ণ স্থর্ণকলস সমুদীয় অভিষেকের নিমিভ 
আহত হইয়াছে ; এ দিকে দেখ, উড়ম্বর- 
দারু-বিনিশ্মিত ভদেপীঠ, সর্ব্বশসা, সর্বববীজ, 
সর্বপ্রকার স্বগন্ধ দ্রেব্য, নানাবিধ রত্বমূহ, 
মধু, দধি, ঘৃত, লাজ, দর্ভ, বহুবিধ কৃহ্ম- 
সমূহ, ছুষ্ধ, মঙ্গলাচরণার্থ নিরুপম-রূপবতী 
মনোহারিণী আটটি কুমারী,মদমত্ত মহণীমাতঙ্গ, 
তুরঙ্গ-চতুষ্টয়-সংযুক্ত ' স্বমনোহর মহারথ, 
খড়গ, রম্য শরাসন, বাহকগণ-সমেত নর- 


(যান, -ম্ধাংশুমগ্ডল-সদৃশ শ্বেতচ্ছত্র, শেত 


চাষর, হিরগরয় ভূঙ্গার, হেমদাম-বিমণ্ডিত ককু- 
আন শ্বেত বৃষভ; উত্তিশ্-দস্তচতুষ্টয় মহাঁবজ 
তরুণ কেশরী,' পবন-দদৃশ-বেগবান মহাবল 
অহাশ্ব, অসাধারণ মহা সিংহাসন, ব্যাপ্রচক্্ 


রামায়ণ। 


হুতাশন, হব্য, সমিৎ, বাদিত্র-সযুদায়,বুবিধ- 
বিভূষণ-বিভূষিত নবযৌবন-সম্পন্ন বার-বিলা- 
দিনীগণ, আচার্ধ্যগণ, ব্রাঙ্মণগণ, গোগণ, পবিত্র 
বিহঙ্গগণ, কুরঙ্গগণ, সমুদায়ই উপস্থিত । এ 
দেখ, রাজগণ, ব্রাহ্ষণগণ, প্রধান প্রধান 
পৌরগণ, অন্্রান্ত জানপদ-জনগণ, বাঁণিজ্য- 
ব্যবসায়িগণ সকলেই প্রীত হৃদয়ে রামচন্দ্রের 
রাজ্যাভিষেক প্রতীক্ষা করিতেছেন । শ্ুমন্ত্র! 
মহারাজকে দ্বরা দাও; এই সুর্ধ্যোদয় হই- 
লেই পুষ্যানক্ষত্র-যোগে রামচক্দ্রকে যৌব- 
রাজ্যে অভিষিক্ত করিতে হইবে | 
মহাত্মা বশিষ্ঠের ঈদৃশ বাক্য আবণ করিয়া 
সুত-তনয় শ্ত্মন্ত্র, পুনর্ববার মহারাজের স্তব 
করিতে করিতে অন্তঃধুরের অভ্যন্তরে প্রবেশ 
করিলেন। পৃর্ববাঁবধি আদেশ থাঁকাঁতে রাজার 
বিশ্বস্ত প্রিয়-চিকীর্ঘ ঘ্বারপালগণ সেই বৃদ্ধ 
সচিবের গতিরোধ করিল ন11..তিনি রাজার 
তাঁদুশ শোচনীয় অবস্থা জানিতে পারেন নাই, 
হবতরাং সমীপবত্ী! হইয়! পুনবর্বার সন্তোষকর 
বাক্যে স্তব করিতে লাগিলেন। , 
স্থমন্ত্র কৃতাগ্জলিপুটে মাঙ্গলিক প্রবোধন- 


পাঠে প্রবৃত্ত হইয়া! পূর্বববৎ স্ততি বাঁকে কহি-| |. 


লেন, মহারাজ! ভাক্ষরোদয়ে উষারাগ-রঞ্রিত 
উর্দিমালী মহাসাগর যেরূপ প্রীতিপ্রদ হয়, 
সেইরূপ আপনিও প্রীত হৃদয়ে সমুজ্বল বেশ 
ধারণ পূর্বক আমাদিগকে আনন্দিত করুন । 
পূর্বে এইরূপ সৃর্য্যোদয়ের সময়, মাতলি 
দেবরাঁজের স্ব করেন, দেবরাজও উত্থিত 


হইয়া সমুদায় দানরগণকে.পরাজিত করিয়া-. 
ছিলেন; এই নিমিত্ত আমিও আঁপনাঁকে 











প্রবোধিত করিতেছি । বেদ বেদাঙ্গ ও সমুদয় 
: বিদ্যা ষেরূপ আত্ম প্রদ্ু স্বয়ন্ত্ুকে প্রবো- 
ধিত করেন, সেইরূপ আমি আপনীকে প্রবোঁ- 
ধিত করিতেছি। দিবাকর ও নিশাকর যেরূপ 
ভূতধরা! ধরাকে প্রবোধিত ফরেন, সেইরূপ 
এক্ষণে আমি আপনাকে প্রবৌধিত করি- 
তেছি। মহারাজ! উত্থিত হউন। অভি- 
যেকোঁৎসবের নিমিভ মাঙগল্য বসন ভূষণাদি 
ধারণ করিয়া মেরু-শিখর-স্থিত *দিবাঁকরের 
ন্যায় বিরাজমান হউন। কাকুৎস্থ ! দিবাকর, 
নিশশকর) দ্েবদেব, দেবরাজ, বরুণ, বৈশ্বীনর 
ও বৈশ্রবণ, ইহারা আপনাকে বিজয়ী করুন। 
মহারাজ! রজনী প্রভাতা হইক্নাছে, মঙ্গল- 
কর দিবল উপস্থিত ;'অদ্য মহত কাধ্যের 
অনুষ্ঠান করিতে হুইবে ; জাগরিত হউন । 
'অভিষেকের জ্রব্য সামগ্রী সমুদায় প্রস্তুত 
ও আহত হইয়াছে ; পৌরগণ, জনপদবাসী 
জনগণ, সম্বদ্ধিশালী বাঁণিজ্য-ব্যবসায়িগণ ও 
ত্রাহ্ধণগণের সহিত' সমবেত হইয়া ভগবান 
( বশিষ্ঠ উপস্থিত আছেন । মহারাজ ! যাহাতে 
স্বীয় রামের রাঁজ্যাতিষেক হয়, তদ্িষয়ে 
'। আজ্ঞা করুন । পশু-পালক না থাকিলে পশু- 
গণের যেরূপ অবস্থা হয়, সেনানীর অভাবে 
' দেমাগণের যেরূপ অবস্থা হয়, চন্দ্র ব্যতিরেকে 
( বিডাবরীর যেরূপ অবস্থা হয়, বৃষত ব্যতি- 
(রেকে: ধেনুগ্ণের যেরূপ অবস্থা হয়, রাজা 
উপস্থিত না খারিদে শ শ্রজাঙগণেরও সেইয়প 
অবস্থা হইয়া থাকে? ৮ 
মহারাজ শর) হজের মুখে াদুশ 
389 সাত্বনা বাঁক শ্রবণ করিয়া! পু 


শোঁকে -অভিভূত হইয়। পড়িলেন) পরে, ]. 
তিনি শোক-জাগর-কষায়িত-লোহিত লোচমে 
দৃষ্টিপাত পূর্বক কহিলেন, হ্বমন্ত্র!' তুমি 
পুনর্ববার কি নিমিত্ত ঈদুশ বাক্যে মস 
মর্দদভেদ করিতেছ ! 

সুমন্ত, মহারাজের টির জনা : 
কাঁতক্ন বাক্য শ্রবণ করিয়া কৃতাঞ্জলিপুটে 
সেই স্থান হইতে অপস্থত হইতেছেন, ঈদৃশ 
সময়ে মন্ত্রজ্ঞা কৈকেয়ী যখন দেখিলেন, মহা- 
রাজ শোকে অভিভূত হইয়া! কাতরত| নিব- 
বন স্বয়ং সমন্ত্রকে কিছু বলিতে পারিতেছেন 
না, তখন তি।ন স্বয়ং কহিলেন, স্থমন্ত্র! 
রামের যৌবরাজ্যাতিষেকে সমৃত্্থক হইয়া 
মহারাজ রাত্রিজাগরণ নিবন্ধন পরিশ্রাস্ত ও 
নিদ্রা-বশবত্াঁ হইয়াছেন; তুমি শীঘ্র যশশস্থী 
কুমার রামচন্দ্রকে এখানে আনয়ন কর; এ 


বিষয়ে বিলম্ব বা বিচার করিও না । সুমন্ত 


কহিলেন, দেবি! আপনি ক্ষমা করিবেন; 
রাজার আজ্ঞা ন! পাইয়া আমি কিরপে 
রামচন্দ্রকে এখ্খনে আনয়ন করিবার নিমিত্ত] | 
শীমন করিতে পারি £ 
মহারাজ দশরখ, হ্মন্ত্রী মন্ত্রের তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া! শোক-সন্তপ্ত হাদয়ে কহি* 
লেন, সৃত! আমি সত্যপাশে বদ্ধ ওউদ্জান্ত- 
হৃদয় হইয়া পড়িয়াছি; আমি একবার আমার 
রামকে দেখিতে ইচ্ছ! করি, ভূমি তাহাকে 
একবার এই স্থানে আমক়্ন'কর।:-কৈফেয়ী |. 


1 মহারাজের: মুখে এই খাঁ শ্রবণ করিা+, 
মা পুনর্ঝযার কহিলেন, হম: ভুমি, দি 
৪ শিজ পবন কর) যাহাতে 





8-________ লাশ ্‌ 





৫৩ 


রামায়ণ। 





শীত্র আইলে, তাহা করিবে ? তুমি স্বয়ং ত্থরা 
দিবে। 

হুমন্ত্র এই বাঁক্য শ্রবণ করিয়া! কল্যাণ- 
জনক মনে করিয়া আনন্দিত হইলেন এবং 
রাজাজ্ঞানুসাঁরে প্রীত হৃদয়ে সত্বর পদে গমন 
করিতে করিতে চিস্তা করিতে লাগিলেন, 
বোধ হয়, মহাঁরাঁজ এই স্থানে কৈকেয়ীর 
সমক্ষে ই রাঁমচন্দ্রকে অভিষেক করিতে যত্ববান 
হইতেছেন; হমজ্ত্র এইরূপ মনে করিয়া রাঁম- 
সন্দর্শনুর্থ আনন্দিত হৃদয়ে সাগর-হুদ-সদৃশ 
অন্তঃপুর হইতে বিনিগ্গত হইলেন। 

এইরূপে তিনি অন্তঃপুর হইতে বহির্গমন 
পূর্বক দ্বারদেশে উপস্থিত হইয়া! দেখিলেন, 
সমাগত রাজগণ, মন্ত্রিগণ ও পুরোহিতগণ 
সকলেই উপস্থিত হইয়া দণ্ডায়মান রহিয়া- 
ছেন। 


দ্বাদশ মর্গ। 





আভিযেচনিক ভ্রব্যের উপক্ষেপ। 
এদিকে বেদ-বেদাঙ্গ-পারদর্শী ত্রাঙ্মণগণ, 


প্ধীন প্রধান মচিবগৃণ, পুরোহিতগণ, সেনানী- 
গণ ও সমৃদ্ধ বৈশ্বাগণ স্ব স্ব আবাসে নিশী- 
যাঁপন পূর্বক, সুর্য্যোদয়-কালে রাজসন্দর্শ- 
নার্থী হইয়! রাজ-সদনে সমুপস্থিত হইলেন। 
পরে তাছারা মহারাজের আজ্ঞানুরূপ আভি- 
| ষেচনিক দ্রব্য সমুদায় ধাস্থানে হুসজ্জিত 
করিয়া, পুষ্যামক্ষত্রে নিশীকরের সংক্রমণ- 
মময় উপস্থিত দেখিয়া পরস্পর বলাবলি 








করিতে লাগিলেন যে, এই ত কুমার রাম- 
চন্দ্রের আভিষেচনিক দ্রব্য সমুদয় সংগৃহীত 
ও যথাস্থানে বিন্যস্ত হইল; এই মণি- 
মণ্ডিত হিরগ্সয় স্থমনোহর সিংহাসন) ইহাতে 
ম্রম্য মগরাজচ্্ম আস্তীর্ণ করা হইয়াছে; 
গঙ্গা-যমুনার সঙ্গম-্থল হইতে, পূর্বব-বাঁছিনী 
পশ্চিম-বাহিনী উত্তর-বাহিনী ও দক্ষিণ-বাহিনী 
নদী হইতে, তির্ধ্যগ্বাহিনী নদী হইতে ও 
অন্যান্য পধিত্র নদী সমুদায় হইতে এবং চতুঃ- 
সাগর হইতে পৃথক পৃথক পাত্রে জল আনীত 
হইয়াছে। স্থবর্ণময় পূর্ণ কলম সকল, কমল 
উৎপল ও অশ্বখ-পল্লপবে স্থুশোভিত হইয়! 
যথাস্থানে সংস্থাপিত হইয়াছে। মাল্য, গন্ধ- 
দ্রব্য, গোয়োচনা, বাঙ্গল্য-দ্রব্য, ঘ্বৃত) মধু, 
দুগ্ধ, দধি, পবিত্র তীর্ঘোদক, তীর্ঘ-মৃত্তিকা, 
মণিময়-দগু-বিম্ডিত ম্ধাংগু-সদৃশ শুভ্র বাল- 
ব্জন, তাল-ব্যজন, পূর্ণশশধর-মগডল-সদৃশ 
শ্বেত্-মাল্য-বিভৃষিত আতগত্ত্র প্রভৃতিও যথা 
স্থানে স্থাপিত হইয়াছে। 

এদিকে শ্বেত বৃুষত, শ্বেত তুরঙ্গ ও মদমত্ত 
মাতঙ্গ দণ্ডায়মান রহিয়াছে; এ দেখ, মাঙ্গ- 
লিক কার্ষ্যর নিমিত্ত বিবিধ বিভৃষণে বিদ্ভৃ- 
ধিত পরম-হ্ন্দরী আটটি কন্যা কেমন রম- 
য় ভাবে অবস্থিতি করিয়া সভা সমূক্দ্ল 
করিতেছে ; এখানে বন্দিগণ অলঙ্কত-শরীরে 
দণ্ডায়মান রহিয়াছে; নানাপ্রফ্ষার বাদ্যও 
উপস্থিত। ইক্ষাকু-বংশীয় রাজগণের অভি- 
যেক-দময়ে যে যে ভ্রহ্যের আবশ্যক হয়, 
তৎসমুদদায়ই সংগৃহীত ও বথাস্থানে বিন্যস্ত 
হইয়াছে। 









অযোধ্যাকাণ্ড। 


৫১ 





উপস্থিত রাজগণ, পুরোহিতগণ, মন্ত্রিগণ 
ও সন্ত্রস্ত গ্রজাগণ মহারাজের আদেশ অনু 
সারে সমবেত হইয়া এইরূপে আভিষেচ- 
নিক দ্রব্য পর্ধ্যবেক্ষণ পূর্বক মহারাজকে 
দেখিতে না পাইয়া পুনর্ববার বলাবলি করিতে 
লাগিলেন যে, ধীমান শ্রীরামচন্দ্রের যৌব- 
রাজ্যাভিষেকের সমুদায় দ্রব্যই আয়োজিত 
হইয়াছে; সূর্যোদয়ও হইল; এখনও মহা- 
রাঁজকে দ্রেখিতে পাঁইতেছি না"; কি করি; 
কাহা দ্বারা মহারাজের নিকট সংবাদ 
প্রেরণ করি। 
সকলে এইরূপ বলাবলি করিতেছেন, 
ঈদৃশ সময়ে রাজ-সৎকৃত অবারিত-ছার স্থমন্ত্র 
অন্তঃপুর হইতে বহির্গত হইয়।*তীহাদিগকে 
কহিলেন, আপনার! সকলেরই পুজ্য ; আমি 
মহারাজের বিশেষত রামচন্দ্রের অভিপ্রীয়ামু- 
সারে আপনাদের সকলকেই জিজ্ঞাসা করি- 
তেছি )--আপনাদের কুশল? মহারাজ জাগ- 
রিত হইয়াছেন; তাহার আজ্ঞানুসারে আমি 
ত্বরান্বিত হইয়! রামচন্দ্রের নিকট গমন করি- 
তেছি। মহারাজ রামচন্দ্রকে সত্বর আলিতে 
আদেশ করিয়াছেন। 
অনস্তর মন্্িগণ পুরোহিতগণ রাজগণ 
ও সন্তান্ত প্রজাগপ সকলেই স্ুমন্ত্রকে কহিলেন, 
সমস্ত! দিবাকর সমুদিত হইয়াছেন ) ধীমান 
রামচক্জ্রের ঘৌবরাজ্যাভিষেকের সময় উপ- 
স্থিত) এখনও মহারাজ আগমন করিলেন 
না; অতঞব আপনি অগ্রে মহারাজের নিকট 


নিবেদন করুন যে, আমরা সকলেই -উপ-. 


স্থিত হইয়! মহারাজের গুভাগমন প্রতীক্ষা 








করিতেছি; পশ্চাঁৎ রাঁমচন্জ্রকে আনয়ন করি- 
বার নিমিত্ত গমন করিবেন । 

মহারাজের পরতীহারী। সমস্ত, এই বাক্য 
শ্রবণ করিয়া কহিলেন, এই আমি আপনা- 
দের বাক্যানুসারে মহারাজের নিকট পুন- 
বর্বার গমন করিয়। আপনাদের শুতাঁগমন এবং 
রাজহসন্দর্শনাভিলাষ নিবেদন করিতেছি) 
এই কথা বলয়! হথমন্ত্র, পুনর্ববার ত্বরাপূর্ব্বক 
অন্তঃপুরে প্রবিষ্ট হুইয়! পুনগিদ্রিত বোঁধে 
মহারাজকে যথারীতি জাগরিত করিতে প্রবৃত্ত 
হইলেন। . 

সথমন্ত্র আশীর্বাদ পূর্বক কহিলেন, রঘু 
নন্দন! সোম, সূর্য্য, শিব, বৈশ্রব, বরুণ, 
অগ্নি, ইন্দ্র, ইহার! আপনাকে বিজয়ী করুন। 
দেবকল্প ! পিতামহ, পুরুহুূত, হুতাশন প্রভৃতি 
দেবগণ আপনাকে জাগরিত ও শ্রেয়োভাজন 
করুন। 

রাজর্ধে! রজনী প্রভাত! হইয়াছে) মাঙ্গ- 
লিক দিবস উপস্থিত। এক্ষণে প্রবুদ্ধ হইয়া 
কর্তব্য কর্মের কনুষ্ঠানে প্রবৃন্ত হউন। পুরো- 
হিতগণ, মন্ত্রিগণ, রাজগণ, পৌরগণ, জনপদ্- 
বাসী জনগণ ব্রাঙ্মণগণ, সেনানীগণ ও অন্্াস্ত 


বশিক্-সশ্রদায়, সকলেই আপনকার দর্শন |. 


আকাঁঞ্ষা করিতেছেন') এক্ষণে নিদ্রা পরি- 

হার পূর্ববক উত্থিত হউন। পু 
হমন্ত্র পুনঃপ্রত্যাগত হইয়া এইরূপ 

প্রতিবোধন-স্তোত্র পাঠ করিলে মহারাজ চুঃখ' 


লেন, মন্ত্র! আমি নিজ্ট্রিত' নহি; আমি 


রামকে আনয়ন করিবার নিষিত তোমার, 


সন্তপু-হৃদয়ে পুনর্ধবার ত্বরা প্রদান পূর্বক কছছি- | 


তি 


. বীমায়প। 





প্রতি যে আদেশ করিলাম, তুমি কি নিমিত্ত 
তাহীর অন্যথাচরণ করিতেছ! এক্ষণে তুমি 
শীত্র রামকে এখানে আনয়ন কর, বিলম্ব 
করিও না। 

মহারাজের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 
স্থমন্ত্র অবনভ মস্তকে'প্রণাম পূর্ববক সন্ত্রান্ত 
হৃদয়ে অস্তঃপুর হইতে বহির্গত হইলেন। 
তিনি প্রিয়-সঙ্ঘটন মনে করিয়া! প্রন ও প্র 
দিত হৃদয়ে রাম-রাজ্যাভিষেক-বিষয়ক বিবিধ 
কথা শ্রবণ করিতে করিতে জবনাশ্বযোজিত 
রথে আরোহণ পূর্বক রাম়-ভবনীভিমুখে 
গমন করিতে প্রবৃত্ত হইলেন। তিনি দেখি- 


লেম, পথিমধ্যে গ্রজাঁগণ দলে দলে মিলিত 


হইয়া রামচন্দ্রের প্রশংসা পূর্ব্বক বলাবলি 
করিতেছে যে, অদ্য রাঁম পিতার আজ্জানু- 
সারে যৌবরাজ্যে অভিষিক্ত হইবেন ; অদ্য 
আমাদের কি মহামহোঁৎসব! অদ্য আমা 


| দের কি আনন্দের দিন! অদ্য পৌরজন-প্রিয় | 


 সর্বসৃত-হিত-পরায়ণ শান্ত দ্াস্ত রামচন্দ্র 
(আমাদের যুবরাজ হইবেন ।' অদ্য আমরা 
 ক্কতার্থ হইলাম; অদ্য আমরা অনুগৃহীত হই- 
(| লাম; অদ্য আমাদের কি শুভ দিন 1 অব্য 
(| সাধুজন-বহসল রামচন্দ্র আমাদের পিতার 
(| ন্যায় অধিপতি হইয়া উরস পুত্রের ন্যায় 
আমাদিগকে প্রতিপালন করিবেন। 
পথিস্থিত জনসমূছের ঈদৃশ বহুবিধ বাক্য 
শ্রধণ করিতে করিতে স্থুমন্তস্বরাহ্থিত হইয়া 
রাষচন্রকে আনয়ন করিবায় নিমিত্ত গমর্ন 
| করিতে লাগিলেন। অনস্তর তিনি বিদ্যুন্বালা- 





বিমণ্ডিত কৈলাঁস-শিখরাকার রাম-সদগনে সমূ- 


পস্থিত হইলেন। এই ভবন মণি-বিপ্রজম-য়াজি- 


বিরাজিত কাঞ্চনময়-তোরণ-বিভূষিত, মহা" 
কবাট-পিহিত ও শতশত-বেদিকা-সমলঙ্কৃত | 
দ্বারের নিকট রামচন্দরের বাহনার্থ মুক্তাহার- 
বিভূষিত চন্দন-চর্চিত এঁরাবত-সদৃশ গজ- 
রাজ বিরাজ করিতেছে। দর্দূুর*-শিখরের 
ন্যায় চন্দন অগুরু প্রভৃতির সৌরভে চতুর্দিক 
আমোদিত "হইতেছে; ভবনের চতুর্দিকে 
মন্ত ময়ুরগণ, প্রমত্তভাবে নৃত্য করিতেছে ; 
সারসগণ ও বহুবিধ পালিত বিহ্ঙ্গমগণ শ্ম- 
ধুর কলরবে ক্রীড়া করিতেছে; কোথাও ব! 
বিবিধ বিচিত্র ম্বগগণ বিচরণ করিয়া বেড়াই- 
তেছে; উপস্থিত জনগঠ দ্বারদেশে কৃতাঞ্জলি- 
পুটে দণ্ডায়মান রহিয়াছে ; মধ্যে মধ্যে কুজ 


বামন প্রভৃতি অধিকৃত কিস্কর-গণ ই 


বিচরণ করিতেছে। 


অনম্তর সারথি শুমন্ত্, রাজাজ্ঞ। সা রা 


করিয়া পুরবাসী জনগণের আনন্দ বর্ধন পূর্বক 
রথারোহণে সেই সযদ্ধি সম্পন্ন প্নাষ-ভবনে | | 


প্রবেশ করিলেন। তিনি যহোন্্-ভবন-সদৃশ 
বন্ুবিধ-রত্ব-বিভূষিত রাম-সদনে প্রবিষউ হইয়া 


চুর্দিকে মহাসমৃদ্ধি, দেখিয়া পরম আনন্দিত | 
হুইলেন। অত্যন্তর-পথে সুতগশ) বন্দিগণ) | 


(বৈভালিকগণ ও প্রবোধন-কার্ধোয লিবুক্ত জন- : 
গণ দণ্ডায়মান হইয়। রাজকুমারের :খ৭রর্্ন 


করিতেছে । পরে তিনি ক্রমে, দিনীত বহু" 
বিভৃষণ-বিস্ঠুষিত বহুসঞ্যক "রক্ষক: পুরুষগণ 
টী স্বয়ক্ষিত সপ্ত কক্ষ: '্মতিক্রম করিয়া 








অযোধ্যাকাও্ড। 


মহাস্থ্া রাঁমচন্দ্রের মহা-মহুনীয় ভধনে প্রবেশ 
করিতে লাগিলেন । 

ঘ্বারপাল কর্তৃক অবারিত নরেন্দ্র-সাঁরথি 
স্বমন্ত্র এইরূপে জনতাপূর্ণ মহাবিমাঁন-সদৃশ 
সিত-শৈল-শুর্গ-সন্নিভ রাম ভবনে প্রবিষ্ট হই- 
লেন। 


পট 


ত্রয়োদশ সর্গ। 

রামাহবান । 
বৃদ্ধ হমন্ত্র জনগণ-সমাকুল ছষ কক্ষ অতি- 
ক্রম পূর্বক সগুম কক্ষে উপনীত হইয়া দেখি- 
লেন, নানা-বিভ্ষণ-বিভূষিত, প্রাস-কার্মুক- 
ধারী, ভক্তিযুক্ত, অগ্রমত্ত, তরুণ পুরুষগণ 
একাগ্র চিত্তে দ্বার রক্ষা করিতেছে। অভ্যন্তর 
প্রদেশে নারীগণের অধ্যক্ষ, কাষায়-বসনধারী, 
বেত্রপাণি, নিরহস্কার, বৃদ্ধ কঞ্চুকিগণ রক্ষা- 

কার্য্যে নিযুক্ত রহিয়াছে । 
রামচক্দ্রের হিত-পরায়ণ এই সমুদায় 
রক্ষক-গণ স্ুমন্ত্রকে আগমন করিতে দেখিয়াই 
তৎক্ষণাৎ সসম্রমে আন হইতে উত্থিত 
| হইল। স্থ্মন্ত্র তাহাদিগকে বিনয় বচনে 
কহিলেন, তোমরা! রাঁমচন্দ্রের নিকট নিবেদন 

কর যে, মন্ত্র ঘারদেশে উপস্থিত। . 

'্ুকিগণ হ্মন্ত্রের বাক্য শ্রবণ করিবা- 


মাত্র,সীতার মহিত সমাসীন রামচন্দরের নিকট : 


গমন পূর্বক প্রণাম করিয়া যথাযথ নিবেদন 
করিল। রামচআ্ও পিতার সৎকৃত স্মন্ত্রের 


আগমন-বার্ডা শ্রবণ করিয়াই সম্মান পূর্বক 


, প্রবেশ করাইভে আঁদেশ করিলেন। .. 


হুমন্ত্র গৃহাত্যন্তরে প্রবিষউট হইয়া দেখি- 
লেন,নবীন-নীল-নীরদ-সন্নিভ মহাঁড়ুজ রমিচজ্জ 
অপূর্ব্ব ভূষণে ভূষিত হইয়া আস্তরণ-পিহিত 
স্থবর্ণময় পর্য্যস্কে স্থখাসীম রহিয়াছেন। বরাহু-. 
রুখিরের ন্যায় রুচির মহার্হ চন্দনে তাহার 
সর্বাঙ্গ অনুলিপ্ত রছিয়াছে। জন্নক-নদ্দিনী 
সীত! বাঁলব্যজন হস্তে তাহার বামপার্থে | 
অবস্থান করিতেছেন, বোধ হইতেছে যেন, 
পদ্ম হস্তে পল্মা পদ্মপলাশ-লোচন মধুসূদনের 
সেবা করিতেছেন। 

সচিব স্মন্ত্র, দিবাঁকরের যায প্রভা- 
মণ্ডল-মণ্ডিত রামচন্দ্রকে অবলোকন করিবা- 
মাত্র 'বিনীতভাবে প্রণাম করিলেন। পরে 
আহার বিহার ও শয়নাদি বিষয়ে অনাময় 
জিজ্ঞাস! করিয়া রাজার আজ্ঞানুসারে কহি- 
লেন, রামচন্দ্র! দেবী কৌশল্যা আপনাকে 
সার্থক গর্ভে ধারণ করিয়াছিলেন) সম্প্রতি | 
মহারাজ কৈকেয়ীর সহিত সমবেত হইয়। 
আপনাঁকে দেখিতে ইচ্ছা! করিতেছেন,আপনি 
ঈীঘ্র গমন করুন; বিলম্ব করিবেন না। ] 

সুমন্ত্রের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ পূর্ধবক 
রাজীব-লোচন রাম পিতার আজ্ঞা! শিরোধার্ধ্য 


করিয়া সীতাকে কহিলেন, প্রিয়তমে ! পিতা | ] 


ও মাতা কৈকের়ী, পরম্পর মিলিত হইয়া | 
এক্ষণে আমার যৌবরাজ্যাভিষেক বিষয়ে | | 
কথোপকথন করিতেছেন,সন্দেহ নীই। আমার 
বোধ হয়, মাত! কৈকেয়ী আমার ছিত-সাঁধন- |. 
মানসে যাহাতে আমি এখনি যৌবরাজ্যে |. 
অভিষিক্ত হই, তত্িষয়ে স্বয়ং যত করিতে | 
ছেন। আমার নিশ্চয় বোধ হইতেছে, মাতা 











কৈকেয়ী আমার নিমিত্ত নির্জনে মহারাঁজকে 
ত্বরা দিতেছেন; অথবা আমার বোঁধ হয়, 
মাতা কৈকেয়ী মহারাজের সহিত একত্র 
হইয়! আমাকে এই প্রিয়বাক্য বলিবেন, 
ইচ্ছা করিয়াছেন। সীতে ! মহারাজের যাদৃশ 
মন্ত্রী ও ঘ্াাদূশ এই দূত, তাহাতে বোধ 
হইতেছে, ভিনি অবিলদ্েই আমাকে ৫যাব- 
রাজ্যে অভিষিক্ত করিবেন। সম্প্রতি মহারাজ 
গ্রাতি-প্রফুল্প হৃদয়ে কৈকেয়ীর সহিত নির্জনে 
একত্র উপবিষ্ট আছেন; আমি এক্ষণে, 
যত শীঘ্ব পারি, গমন করিয়! তাহাকে দর্শন 
করি। 
জনকরাজ-নন্দিনী সীতা, রামের তাঁদৃশ 
বাক্য শ্রবণ করিয়া কহিলেন, আর্য্যপুত্র ! 
পিতা ও মাঁতাকে দর্শন করিবার নিমিত্ত 
আপনি গমনে তৎপর হউন। তখন রাম পিতৃ- 
দর্শনার্থ যাত্রা করিলেন; পতি-পরায়ণ। সীত। 
কৃত্তাঞ্জলিপুটে তীহাঁর অনুগমনে প্রবৃত্ত হই- 
লেন এবং মঙ্গল-কামনায় এইরূপ বলিতে 
] লাগিলেন যে, পিতামহ দেররাঁজকে যেমন 
রাজসুয় যজ্জের অধিকারী করিয়াছিলেন, মহা 
রাজও আপনাকে সেইরূপ মহাসাতত্রাজ্যে 
অভিষিক্ত করিয়া! দ্বিজগণ-সম্পাদিত' রাজপুয় 
যজ্ঞের অধিকারী করুন। আমি যেন আ- 
নাকে যজ্ঞে দীক্ষিত, ব্রতম্নাত, বিশুদ্ধাচাঁর, 
অজিন-ধারী ও কুর্গশূগ-পাঁণি দেখিয়া আনন্দ 
অস্তুভব করি। ইন্দ্র আপনকার পূর্ববদিক, 
যন্ন'আপনকার দক্ষিণদিক, বরুণ আপনকাঁর 
পশ্চিমদিক, ১ আগনকার ৮ 
ব্বক্ষ! করুন। ০ ১ 


পোপ 





কৌতুকমঙ্গল-ধারী রামচন্দ্র দ্বার পর্যন্ত 
গমন পূর্বক সীতাকে বিনিবর্তিত করিয়! 
পিতৃ-আজ্ঞানুলারে কৈকেয়ীর সহিত রহঃস্থিত 
পিতাকে সন্দর্শন করিবার নিমিত্ত অতীব 
তবরধন্বিত হইয়৷ বহির্গত হইলেন। 

. অনুপম-ছ্যুতি রামচন্দ্র গৃহ হইতে বহি- 
গত হইয়াই দেখিলেন, লক্ষণ দ্বারদেশে 
কৃতাঞ্জলিপুটে বিনস্রভাবে দগায়মান রহিয়া- 
ছেন। অনন্তর তিনি সহৃদ্গণে পরিরৃত হইয়া 
মধ্যম কক্ষায় গমন পূর্বক দেখিলেন, যৌব- 
রাজ্যাভিষেক-দর্শনার্থিজনগণ তীাহীর দর্শন- 
লালনায় ্ধারদেশে অবস্থান করিতেছে। তিনি 
তাঁহাদের সকলের সহিত যথাঁষথ সম্ভাষণ 
পূর্বক অবিলম্ছেই পর্ম-ভাম্বর রৌপ্যময় রথে 
আরোহণ করিলেন। এই রথের চক্রধ্বনি মেঘ- 
ধ্বনির ন্যায় গন্ভীর। প্রভামগ্ুল দ্বারা! ইহ! 
সকলেরই ছৃষ্টি প্রতিহত করিতেছে । ইহাতে 
করেণুশিশু-সদৃশ বৃহৎকায় শ্বেত- তুরঙ্গম-চতু- 
য় যোজিত রহিয়াছে। 

নিরুপম-শোভা-সমুজ্ছবল শ্রীমান রামচন্দ্র, 
ভগবান হরিহয়ের ন্যায় এই রথে আরোহণ 
পর্ব্বক পিতৃ ভবনাভিমুখে গমন করিতে লাগি- 
লেন। সিত জীমূত হইতে নিশানাথ যেরূপ 
বিনিঃস্থত - হয়েন, ' রামচন্দ্র পর্জন্য-সম- 
নিনাদ রখ ছারা সেইরূপ নিজ ভবন হইতে 
বহির্গত হইলেন] উপেন্্র যেয়ন ইন্দ্রের 
অনুগমন করেন, সেইরূপ লক্ষ্মণও তাঁহার 
হর্ষ-বর্ধনের নিমিত ছত্রওচামর ধারণ পুর্ববক 
সেই-,রথে আনম হউ্য়া ০৪ ক্করিতে 


রি হানি 


পে পসপপাপল শাপীশীশটািশিপাশীটি 





পাপী গীতি 


শশী 


অযোধ্যাকাণ্ড। ৃ 





.মহারথ রামচন্দ্র রথারোহুণে রাঁজভবন|ভি- 
মুখে গমন করিতেছেন দেখিয়া, চত্ুর্দিকেই 
মহান কোঁলাহল-ধ্বনি সমুখিত হইল। যুগ- 
পৎু-সমুদিত সহত্র সহ লোকের আনন্দ- 
ধ্বনি দ্বার! সমুদায় দিখিদিক পরিপুরিত হইয়া 
উঠিল। 

রামচন্দ্র যখন জনতাঁরূপ সাগর-তরঙ্গ- 
মাল! অতিক্রম করেন, তখন চন্দনাগুরু- 
বিভূষিত খড়গ্র-চাপ-ধারী বীরপুরম্ঘগণ সম্পূর্ণ 
রূপে স্থুলজ্জিত হইয়া মঙ্গল-কাঁমনায় আগ্রে 
আগ্রে চলিল। শৈলশৃঙ্গ-সদৃশ-সমুন্নত শত শত 


| মাতঙ্গ ও তুরঙ্গগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ 


| সঙ্গতা রোহিণীর ন্যায় রামচন্দ্রের, সহিত | 


শে শিপপিপপিপি শপপীগপাশাশাীপাশীশোিশীশিীিপিশীশিিিশাশশিপিসপপতাতী শাপলা 


€ 


গমন করিতে লাগিল। বহুবিধ বাদ্যধ্বনি, 
বন্দিগণের উচ্চ স্তুতিবাঁদ ও বীরপুরুষদিগের 
সিংহনাদে চতুর্দিক অনুনাদিত হইয়া উিল। 
'িবিধ বিভূষণে বিভূধিত। পরম-রূপবতী কামি- 
নীর! প্রাসাদের বাতায়ন-সমীপে অবস্থান 
পূর্বক মঙ্গল-কামনায় রাঁমচন্দ্রের উপরি পুষ্প- 
বৃষ্টি করিতে লাগিল। 

প্রাসাদস্থিতা ও ক্ষিতিতল-স্থিতা রমণীরা 
গ্রশংস1 পূর্বক বলিতে লাগিল যে, মাতৃ- 
নদ্দন! তোমার যাত্রা সফল হউক-_তুমি 
পৈতৃক রাজ্যে অভিষিক্ত হুইয়। তোমার 
জননী কৌশল্যার আনন্দ পরিবর্ধন কর। 


কোথাও ব! পৌরবধূগণ রামচন্দ্রকে দর্শন. 


করিয়া পরস্পর বলাবলি করিতে লাগিল যে, 
সীতাই সমুদ্ধায় সীমন্তিনীর মধ্যে প্রধান । 
সীতা পূর্ব জন্মে ছুশ্চর তপস্ত। করিয়াছিলেন, 
সন্দেহ নাই 1. সেই তপোবলেই তিনি শশীক্ক- 





৫৫ 





সঙ্গত! হইয়াছেন.) .এবং রামচন্দ্রও একমাত্র 
তাহাকেই অনন্য-রমণী-হলভ স্বহৃদয়ে ধারণ 
করিতেছেন । 
প্রাসাদ-শিখর-স্থিত শীমন্তিনীগণের মুখে 
এইরূপ বহুবিধ প্রিয়বাক্য শ্রবণ করিতে 
করিতে রামচন্দ্র রাজপথে গমন্ত করিতে 
লাগিলেন। তিনি অন্য দিকে মনোনিবেশ 
পুর্ববক শুনিলেন, স্থানে স্থানে বহুমংখ্য লোক 
সমবেত হইয়। প্রন্নষ্ট হদয়ে পরম্পর বলা- 
বলি করিতেছে যে, এই রামচন্দ্র মহারাজের 
অনুগ্রহে অদ্য ভূমগুলের একাধিপত্য লাভ 
করিবেন; ইনি আমাদের শাসনকর্তা হই- 
বেন; অদ্য আমরা পূর্ণমনোরথ হইব । এই 
রামচন্দ্র যে আমাদের অধীশ্বর হইবেন, তাহা 
আমাদের সকলের পক্ষেই পরম লাভ, কারণ 
ইহার অধিকার-সময়ে কাহারো! দুঃখ বা রেশ 
কিছুই গ্রাকিবে না; সকলেই পরম আন- 
ন্দিত হৃদয়ে কাঁলযাঁপন করিতে পারিবে। 
রাজকুমার রামচন্দ্র মঙ্গল-পাঠক সৃত 
মাঁগধ প্রত্ৃতি র্তৃক ভুয়মান হইয়া পৌর" 
গণের যুখে বহুবিধ সস্তোষ-বাক্য শ্রবণ 
করিতে করিতে ধনপতি কুবেরের ন্যায় গমন 
করিতে" লাগিলেন। মাতঙ্গগণের বৃংহিত 
দবারা,তুরক্গণের হ্রেষারধ দারা,বছরিধ রাদ্য- 
ধ্বনি দ্বারা ও প্রজাগণের আনন্দ কোলাহল 
দ্বারা, দিক্সগুল অনুনাদিত হইতে লাগিল। 
রামচন্দ্র যে যে স্থান দ্য গমন করিতে | 
লাগিলেন, সেই সেই. স্থানেই 'পুরবামী ও 
জবপদবাসী জনগণ চতুদ্দিক "হইতে জয়ণগব্দ- 


সহক্কৃত প্রিয়নবার্য কার! বক কেহ, বা 








৪৬ 





 স্লামায়ণ। 





প্রণাম, কেহ বা আশীর্বাদ, কেহ বা গ্রণয়- 
সম্ভাষণ, এবং কেহ কেহ বা পুজা! প্রভৃতি দ্বারা 
তাহার সম্মান-ধদ্ধন করিতে প্রবৃত্ত হইল। 
মহানুভব রামচন্দরও কর-নধশলন দ্বারা, দৃষ্টি- 
নিক্ষেপ দ্বারা, মধুর হাস্য দারা, প্রতিসম্তৰষণ 
দ্বারা, ইঙ্ছিত দ্বারা ৷ প্রণামাদি দ্বার! প্রজা- 
গণের যথাযোগ্য সম্মান রক্ষা করিতে করিতে 
ক্রমশ গমন করিতে লাখিলেন। 


চতুর্দশ সর্গ 1 


রামচন্দ্রের দশরথ-সমীপে গমন। * 

রাজকুমার রামচন্দ্র রাজপথে গমন করিতে 
করিতে দেখিলেন, তীহাঁর যৌবরাজ্যাভি- 
ষেকের নিমিত চতুর্দিকে পয়োধর-সদৃশ-সমু- 
মনত সৌধ-সমূহে, পণ্যবীথিকা-সমূহে, দেবায়- 
তন-সমুছে ও পথের উভয় পার্খে ধধজ-পতাকা- 
সমূহ শোভ। বিস্তার করিতেছে; চন্দন 
অগুরু ধৃপ প্রতৃতির স্থাসীরভে চতুর্দিক 
আঁমোদিত হইতেছে; চতুর্দিকেই লোকা- 
রণ্য; মনোহর ক্ষৌমবন্ত্রে ও পটউরবস্ত্ে 
মুক্তামালা ও স্কারটিকমালা বিলম্িত থাকাতে 
মু্পূর্্ব শোভা লক্ষিত হইতেছে। সমূ- 
দায় অষ্টালিকাতে ও সমুদাঁয় পথিপ্রান্তে 
লম্গিত কুন্থমমালা, সকলেরই দৃষ্টি আকর্ষণ 
করিতেছে; সকল স্থানেই বহুবিধ অপূর্ব 
তঙগ্য ভোজ্য লেহ পেয় প্রভৃতি প্রচুর 
পরিমাণে হুসজ্দ্রীকৃত হইয়া রহিয়াছে ; 





প্রভৃতি শো! পাইতেছে প্রজাগণ সকলেই 
আনন্দ গ্রকাশ পূর্বক উচ্চৈঃস্বরে আবীর্ব্বাদ 
করিতেছে। 

গবাক্ষ-গত সীমন্তিনীগণ ও সমুদায় প্রজা- 
গণ আশীর্বাদ পূর্ববক বলিতে লাগিল, রাম- 
চন্দ্রের এই যৌবরাজ্যাভিষেক ব্যতিরেকে 
আমাঁদের আর প্রিয় কার্ধ্য কিছুই নাই; 
ইহা আমাদের জীবন অপেক্ষাও প্রিয়তর। 
রামচন্দ্র ! তুমি রাজ্যে অভিষিক্ত হুইয়! দেবী 
কৌশল্যার আনন্দ বর্ধন কর; দেবী সীতা 
তোমার সহিত স্থখ-সৌভাগ্য সম্ভোগ করুন। 
রঘুনন্দন! তুমি পৈতৃক সাত্রাজ্য লাভ; 
করিয়া দীর্ঘায়ু হইয়া শত্র-পরাজয় পূর্বক 
পরম স্থখে কাল যাপন কর। 

শ্রীমান রামচন্দ্র এইরূপ বছুবিধ কল্যাণ- 
কর বাক্য শ্রবণ করিতে করিতে সকলের 
নয়ন মন হরণ পূর্বক পিভৃঁভবনে গমন করি- 
লেন; কোন নর বা কোন নাঁরীই, সেই 
নরকুঞ্জর হইতে দৃষ্টি বা মন হরি অমর্থ 
হইল না। 

চতূর্বর্ণেরই রি ইষমা-সমু 
জ্বল গুণনিধি রামচন্্র, মহেন্দ্র-ভবন-দদৃশ . 
রাজভবনে উপনীত হইয়া রথ হইতে খব-. 
তরণ পূর্বক অত্যন্তয়ে প্রবেশ করিতে লাগি- 
লেন। তিনি সমুদায় কক্ষ অতিক্রম পূর্বক 
অনুচরবর্গকে বিদায় দিয়া লক্ষণের মহিত 
অস্তঃপুর-মধ্যে প্রবিউ হইলেন : 

: নৃপনদ্দন রামচন্দ্র) অন্তঃপুর-অধ্যে পিতৃ- 

সন্িধানে গমন করিলে, মহাসাগর যেরূপ 
হধাংশু-সমুদয়, প্রত্যাশা করে, অনুগত 





| স্থানে স্থানে মানলিক দধি অক্ষত হৃত লাজ 





সিীশশিশিিিশিিাীশিাশাাশা ার্শ্শুঠে 
শিপ পেপাশি্ীশশিশীপাশিীীিশীশী শশা ীশাপাশীপীশীপীলী। পাশাপাশি শশী 


অযোধ্যাকাণ্ড। : 


জনগণ সকলেই সেইরূপ তাহার নির্গমন 
প্রতীক্ষা করিতে লাগিল। 





পঞ্চদশ সর্গ। 


০০০ 


রামচন্ত্রের প্রতি বনগমনের আজ্ঞা । 


অনন্তর রামচন্দ্র কৈকেয়ীর গৃহে প্রবিষ্ট 
হইয়া দেখিলেন, মহারাজ কৈকৈয়ীর সহিত 
পর্য্যস্কোপরি আমীন রহিয়াছেন; তাহার মুখ) 
বিবর্ণ বিষ শান ও পরিশুক্ষ। 

রামচন্দ্র প্রথমত বিনীতভাবে পিতাপ্ন 


চরণে প্রণিপাত পূর্বক পশ্চাৎ কৈকেয়ীর |. 


চরণ-যুগলে প্রণাম "করিলেন সৌমিত্রি 
লক্ষমণও পরম-প্রীত হৃদয়ে বিনয় সহকায়ে 
সমীপবর্তাঁ হইয়া পিতৃচরণে প্রণাম পূর্ববক 
কৈকেয়ীর চরণতলে অবনত হইলেন । 
মহারাজ দশরথ, প্রশ্রয়াবনত নিরপরাধ 
প্রিয়তম পুত্র রামচন্দ্রকে দেখিয়া অপ্রিয় 
বাক্য বলিতে সমর্থ হইলেন না; তিনি 'রাম!ঃ 
এই মাত্র উচ্চারণ করিয়াই বাম্পবেগভরে 
জড়ীতৃত ও -রুদ্ধকণ্ঠ হইয়া পড়িলেন; তৎ- 


| পরে আর কোন কথাই কহিতে পারিলেন 


না, রামের প্রতি দৃষ্টিপাত করিতেও সমর্থ 
হইলেন না। 

: একোন ব্যক্তি সর্পের উপর পদ-নিক্ষেপ 
করিয়াই যেরূপ সন্স্ত হয়, রামচন্দ্র পিতার 
অদৃষটপূর্বব তাঁদৃশ ভয়াবহ বিক্কৃতি-ভাব সন্দ- 


শন.করিয়া সেইরূপ শঙ্কিত ভীত ও উদ্‌- 


বিনয় হইলেন! তিনি নিরীক্ষণ পূর্বক 


৭. 


দেখিলেন,মহাঁরাজ শোকে ও সন্তাপে একাস্ত 
বিহ্বল ও বিষগ্ন-চিতত হইয়া ডূজঙ্গের ন্যায় 
দীর্ঘ ও উষ্ণ নিশ্বাস পরিত্যাগ করিতেছেন। 
উর্শিমালা-সমাকুল অক্ষোভ্য সাগর ক্ষুভিত 
হইলে যেরূপ অবস্থা হয়, দিবাকয় রাহুগ্রস্ত 
হইলে যেরূপ অবস্থা হয়, খষি মিখ্যাবাক্যে 
দুষিত হইলে যেরূপ অবস্থাপন্ন হয়েন, মহা- 
রাজের অবস্থাও অবিকল সেইরূপ দেখিয়! 
রাম নিরতিশয় ছুঃখিতাস্তঃকরণে দীর্ঘ নিশ্বা 
পরিত্যাগ করিলেন । পর্ব-দিবসে মুহাসাগর 
যেরূপ সংক্ষৃভিত হয়, রামচন্দ্র পিতাঁর হঠাৎ 
ধিকার দর্শনে সেইরূপ ক্ষুব্ধতর হইলেন। 
পিতৃ-হিত-পরায়ণ হ্থচতুর রামচন্দ্র তৎ- 
কালে চিন্তা করিতে লাগিলেন যে, অকস্মাঁৎ 
কি নিমিত মহারাজের ঈদৃশ '্বস্থা ঘটল ! কি 
নিমিত্ত মহারাজ আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ 
করিতেও সমর্থ হইতেছেন না! কি নিমিত্বই 
বা মহারাজ “রাম” বলিয়া আন্বান পূর্বক 
পশ্চাৎ কিছুই বলিতে পারিতেছেন ন|! 
আমি ক্ষদ্রেতা,'হেতু ব! অজ্ঞানতাহেতু মহা- 
রাজের নিকট ত কোন অপরাধে অপরাধী ইই 
নাই! অন্য সময় পিত! ক্রোধ-পরতন্ত্র হইলেও 
আমাকে দেখিবামাত্র প্রসন্ন হয়েন; অদ্য কি 
নিমিত ইনি আমাকে দেখিয়া এতাদৃশ খেদ- 
যুক্ত হইতেছেন! | 
পিতৃ-বৎসল রামচন্দ্র পিতার ঈদৃশ অদৃষ- 
পূর্ব ছুঃখ-সম্তার ও শোকাবেগ সন্দর্শন করিয়া 
উদ্ধিগন-দয়ে নানা প্রকার চিন্তা করিতে | 
লাগিলেন। খনস্তর তিনি 'একান্ত কাতর, 
ছাখাভিভূত্ত ও বিষধ-বদন হইয়! কৈকেরীয় 





খ্রি 




























| চরণে প্রণাঁম পূর্বক কহিলেন, দেবি! 
আমি অজ্ঞানত| নিবন্ধন মহারাজের নিকট কি 
কোন অপরাধে অপরাধী হুইয়াছি ৫ কি 
নিমিত্ত মহারাজের মুথবান্তি বিবর্ণ হইয়াছে 
কিনিমিত্ই বামহারাজ ম্লান ও দুঃখিত হইঘ্বা 
রহিয়াছেন,মামার সহিত সন্তাষণ করিতেছেন 
ন1? অদ্য মহারাজ কোন শারীরিক বা মান- 
সিক সন্তাপ বা গীড়ায় ত অভিভূত হয়েন 
মাই? কারণ মনুষ্য-শরীরে নিরন্তর সুখ 
| সস্তোগ টিয়া উঠা সুহুর্লভ | 
দেবি! পিতৃ-বসল কুমার ভরত,শক্রত্থ 
বা কোন মাতার ত কোনরূপ অমঙ্গল ঘটে 


কোন অনিষ্ট করিয়াছি ? পিতা! কি আমার 
প্রতি কুপিত হইয়াছেন ? যদি' তাহাই হয়, 
আমার নিকট ব্যক্ত করুন, এবং আপনিই 
আমার নিমিত্ত পিতাকে প্রসন্ন করুন) 
যাহাতে পিতার ক্রোধ-শান্তি হয়, তদ্ধিষয়ে 
আপনি যত্বুবতী হউন। 
দেবি! আমি আপনকার নিকট সত্য 
করিয়া! বলিতেছি, যদি আঁম! হইতে পিতা'র 
কোনরূপ অনিষ্ট বা অপ্রিয় কার্ধ্য হইয়া খাকে) 
| অথবা পিতা যদি কোন কারণে আমার প্রতি 
অসন্তুষ্ট হইয়া থাকেন) তাহা! হইলে আমি 
জীবন ধারণ করিতে সমর্থ হইব না। ধাঁহ! 
হইতে এই শরীরের উৎপভি হইয়াছে, যিনি 
আমার জীবন দান করিয়াছেন, তাহার আপ্রপ্ 
| কর্ম করিয়া আমিরিরূপেজীফন ধারণ করিব £ 
1". ক্বেকি! পিতা আমার সফল: বিষয়েরই 
। শ্রু; পিতা হইতেই এই শরীরের:উৎগন্তি 





নাই? দেবি! আমি অজ্ঞান বশত পিতার কি' 





সপপপপপাপ পিপিপি পপ পপি পিপপা পাপা পপ কপ 


পোষণ করিয়] আপিতেছেন ; আমরা যাহাতে 


পরিতুষ্ট হই, পিতা তাহাই করিতেছেন । 
পিতা সর্বদা আমাদের হিতোপদেশ প্রদান 
করেন; অতএব পিতাই সাক্ষাৎ দেবতা" 
স্বরূপ। যিনি আয়ু, যশ, বল, বিত্ব, অথবা 
আপনার কল্যাণকামন! করেন, তাহার পক্ষে 
অগ্রে পিতার আরাঁধন! করাই সর্ববতোভাবে 
শ্রেয়ক্কর ; কারণ পিতাই সর্বপ্রধান দেবতা । 
যে ব্যক্তি মনে মনেও ঈদৃশ মহাত্মা পিতার 
অপ্রিয় কার্ধ্য করে, সেই কৃতম্ব পাপাত্মাঃ 
ইহলোঁকে নিন্দিত ও পরলোকে নিরয়গামী 
হয়। | 
দেবি! গাপনি ত ক্রোধ-পরতন্ত্রা হইয়। 
অভিমান'ভরে পিতাকে কোন পরুষ বাক্য 
বলেন নাই? সেই কারণে ত পিতার যন 
ঈদৃশ আকুলিত হয় নাই ? মাত! কি নিমিত্ত 
অদ্য মহারাজের ঈদৃশ অনৃষট-পূরধ্ব বিকার উপ- 
স্থিত হইল, তাহা শামি আপনকার নিকট 
জানিতে ইচ্ছা করিতেছি, আপনি আদ্যো- 
পান্ত সমস্ত আমাকে যথাষখরূপে বলুন । :. 

উদ্ার-চরিত মহাত্মা রামচন্দ্র এইরূপ 
কহিলে পাপ-সন্বল্লা নির্লজ্জ! ফৈকেয়া আপ: 
নার স্বার্থ সাধনের নিমিত্ত ধৃষউভাবে অসঙুচিত 
বাক্যে কহিলেন, রাম! মহারাজ কুপিত হয়েন 
নাই; ইহার কোন গীড়া বা মানসিক ছুঃখও 
উপস্থিত হয় নাই; পরস্ত ইহার এরটি মনো- 
গত অভিপ্রায় আছে, তোমার ভয়ে দাক্ষাতে 
স্পষ্ট করিয়া বলিতে-গারিতেছেশ মা! গ:তুমি 
যহারাজের শ্রিয়তম পুত্র ) তোঁষাফে অপ্রিয় 





পিপিপি পপপীস্পাতিপপপপপাপী পিপিপি পাপা 









অযোধ্যাকাণ্ড। টা + 


কথ! বলিতে ইহীর বাক্য নিঃহত হইতেছে 
না; পরস্ত ইনি আমার নিকট যাহা প্রতিজ্ঞা 
করিয়াছেন, তাহা তোমার ন্যায় পিতৃভক্ত 
পুত্রের সম্পাদন করা অবশ্য-কর্তব্য। এই 
মহারাজ পূর্বের সম্মান পূর্বক আমাকে বর 
প্রদান করিয়া এক্ষণে ইতর লোকের ন্যায় 
পশ্চান্তাপে আকুলিত হুইতেছেন। এই 
সত্যবাদী মহারাজ প্রথমত আমার নিকট 
প্রতিজ্ঞ পূর্বক অঙ্গীকার করিয়াছেন যে, 
তুমি ষে বর প্রার্থনা করিবে, আমি সেই বরই 
প্রদান করিব) এক্ষণে অপগত-জলে ইনি নির- 
ক সেতু-বন্ধন করিতে ইচ্ছা করিতেছেন। 
রামচন্দ্র! ইহ! সাঁধুমাত্রেরই অবিদ্রিত নাই 
যে, ধর্মই সকলের মূল সত্যই,পরম ধর্ম 
তোমার নিমিত্ত আমার প্রতি কুপিত হইয়া 
মহারাজ যাহাতে সেই সত্যধর্্ম পরিত্যাগ না 
করেন, তুমি তদ্ধিষয়ে যত্ববান হও। শুভই 
হউক বা অণ্ভই হউক, মহারাঁজ যে বাক্য 
বলিবেন, যদি তুমি তাহার অন্যথাঁচরণ না 
কর, তাঁহা"হইলে আমিই তোমার নিকট 
সমুদ্ণায় আনুপুর্বিবিক বলিতে পারি; মহারাজ 
যেআঁজ্ঞা' করিবেন, যদি তূমি সেই 'আজ্া| 
লঙ্ঘন না কর, তাহা, হইলে আমিই সেই 
রাজাক্ত। তোমার নিকট বলিতেছি ; মহা” 
রাজ তোমার সম্মুখে স্বয়ং, রি বলিতে 
বে না। 
. উদ্বার-প্রকৃতি সরল-হৃদয় রামচন্দ্র কে 


মীর সুখে-জীদৃগ শাক জাবণ..ফরিয়া ব্যথিত, 


হৃদয়ে, মহারাজের ' সমক্ষেই! কহিলেন, ই 
ধিরু! দেবি "আমাকে ইছৃপ। বাক্য বলা 





আপনকার উচিত হইতেছে না) আঁমি মহাঁ | 
রাজের বাক্যানুসারে প্রত্বলিত হতাশনে 
প্রবেশ করিতে পারি) বিধম বিষও পান 
করিতে পারি; মহাঁসাগরেও মগ্ন হইতে | 
পারি; ধর্মাত্বা পিতা আজ্ঞা! করিলে, অথবা 
আপনি আজ্ঞা করিলেও, মামি সকূল বং 
করিতে পারি। 

দেবি! আমার পিতা যেরূপ পুজা, 
আঁপনিও মেইরূপ; অতএব মহারাঁজের 
অভিপ্রায় কি, আপনিই ব্যক্ত করিয়া বলুন? 
মহারাজ বা আপনি যাহা! আজ্ঞা করিবেন, 
আমি তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিব । যদ্দ 
দেবলৌক নিম্বে নিপতিত হয়, যদি পৃথিবী 
বিদীর্ণ হইয়া যায়, যদি জলনিধি শুষ্ক হয়, 
তথাপি আমি মিথ্যা কথ! কহি না; আমি 
ক্রীড়া-কৌতুক-স্থলেও যদৃচ্ছা-ক্রমে কদাপি 
মিথ্যা কথা কহি না। 

মস্থরা-বাক্য-বিদূষিত! অনার্ধ্যা কৈকেয়ী 
সরল-হৃদয় রামচন্দ্রকে সতাবাদী জানিয়াই 
অতীবদারুণ রাক্যে কাঁইলন, রঘুনন্দন ! 
পূর্ব্বে দেবান্থর-সংগ্রাম-কালে তোমার পিত] 
জীবন-সন্কটে পতিত হইলে আমার প্রযত্বে 
ইহার প্রাণরক্ষ। হইয়াছিল ) তালে ইনি 
আমাকে ছুইটি বর প্রদান'করিতে প্রতিজ্ঞা 
হয়েন; আমি এক্ষণে সেই অঙ্গীকৃত. ছুই বর 
অনুপারে প্রথম বর দ্বারা ভরতের যৌব-।. 
রাজ্যাভিষেক ও দ্বিতীয় বরা: চতুর্দশ |. 
বৎসরের নিমিত্ত অদ্যই তোমার দণ্ডকারপ্যে 
গমন প্রার্থনা করিয়াছি।। রাসচন্র! যদি সুমি]. 


মহারাজকে। সত্য-প্রতিজ্ঞ করিতে, ইচ্ছা কর, 














০ 


তাহা হইলে অদ্যই তুমি পিতার আদেশ 
অনুসারে চতুর্দশ বৎসরের নিমিত্ত বন"গমনে 
প্রবৃত্ত হও। যদি তুমি আপনাকে পত্যবাদী 
করিতে ইচ্ছা কর, তাহা হইলে এই রাজ্য, 
এই দিক, এই সমুদয় অভিষেক-সামগ্রী পরি- 
ত্যাগ পূর্বক চতুর্দিশ বৎসরের নিমিত জটা- 
চীর-ধারী, অজিনধারী ও বনচারী হও । 

মহাত্মা! রামচন্দ্র, পিতার আদেশ ও সত্য- 
রক্ষায় নিয়ন্ত্রিত হইয়া! ধৈর্য্-বলে ও সত্তবগুণ- 
বলে তৎকাঁলে কৈকেয়ীর তাদৃশ দারুণ ছুষ্ষর 
বাক্য শ্রবণ পূর্বক অবিকৃত মুখেই বন-গমনে 
কৃতসন্বল্প হইলেন। 


বির 


ষোড়শ সর্গ। 


পপ রপ্ত 


রামচন্ত্রের বন-গমনে প্রতিজ্ঞা। 

মহানুভব রামচন্দ্র, কৈকেয়ীর মুখে ঈদৃশ 
অসদৃশ বাঁক্য শ্রবণ করিয়া ঈষৎ হাস্য পূর্বক 
কহিলেন, দেবি! আপনি যাহা আজ্ঞা করিতে- 
| ছেন, তাহাই হইবে। আমি পিতার প্রতিজ্ঞা 
পালনের নিমিত্ত জটা-চীর-ধাঁরী হইয়া বনে 
বাস করিব। পরম্ত আমি জানিতে ইচ্ছা 
করিতেছি যে, আমি ভৃত্য, অনুগত ও বশ- 
বর্তী; পিতা আমাকে কি নিমিত্ত বিশ্রন্ধ 

. হৃদয়ে এই বিষয়ে আজ্ঞা! করিতেছেন না! 
মহাত্মা! পিতা যদি আমার প্রতি আজ 
করেন, তাহা হইলে জানার প্রতি যথেষ্ট 
অনুগ্রহ প্রকাশে করা হয়। দেবি? আমি পুজ্স 
1 ও দাস, ছামার প্রতি মহারাজের গৌরব সা 


রামায়ণ। 


সঙ্কোঁচ কি? মহারাজ আমার পিতা, প্রভু, 
গুরু ও সাক্ষাৎ দেবতা | আমি ইহার আজ্ঞা 
শিরোধার্ধ্য করিয়া, আপনি যেরূপ বলিতে- 
ছেন, তাহাই করিব । দেবি! আপনি কোন- 
রূপ মনোদছুঃখ করিবেন না; আমি সত্য 
করিয়া বলিতেছি, অদ্যই বনগমন .করিয়| 
জটাঁচীর-ধারী হইব; আপনি সন্তুষ্ট হউন। 
মহারাজ আমার হিত-পরায়ণ, পিতা, কৃতজ্ঞ 
ও গুরু,_-বিশেষত অধীশ্বর ; ইস্টার নিয়োগ 
অনুসারে আমি বিশ্রদ্ধ হৃদয়ে সকল কার্ধ্যই 
করিতে পারি। আমার পিতা! ধর্ম, মহাত্মা, 
জ্ঞানী ও সকলের প্রিয়; আমি ঈদৃশ মহাঁ- 
তার পুত্র হইয়া পিতৃবাক্য অবহেলন করিব! 
দেবি ৮ আমার 'কেবল এই একটি মাত্র 
মমোদুঃখে হৃদয় দগ্ধ হইতেছে যে, মহারাজ 
কি নিমিত্ত স্বয়ং প্রিয়তম ভরতের রাজ্যাঁভি- 
ষেকে আজ্ঞা! প্রদান করিতেছেন না? ভরত 
যদি প্রার্থনা করে, তাহা হইলে আমি রাঁজ্য, 
স্ত্রী, ধন ও প্রিয়তম জীবন পর্য্যস্তও স্বয়ংই 
প্রদান করিতে পারি । মহাত্মা ভরত আমার 
গুণবান ভ্রাতা) দেবি! আপনকার চরণ স্পর্শ 
করিয়া আমি সত্য দ্বারা শপথ করিতেছি, 
প্রিয়তম ভ্রাত1 ভরতের প্রতি আমার অদ্ধেয় 
কিছুই নাই; বিশেষত ভূমগ্ডলের অধীশবর 
পিতা আমার প্রতি আদেশ করিতেছেন ? 
ঈদৃশ অবস্থায় আমি যে ভরতকে জীবন 
পর্যযস্তও প্রদান করিব, তাহাতে :বিচিত্রকি? 
. দেবি! আপনি মহারাজকে: আশ্বাস 
প্রদান করুন। ইনি কি নিষিত্ত লঙ্জিত 
হইয়া ভূতে দৃষ্টি নিক্ষেপ পূর্বক অন্দ-মন্দ 





॥ 





অশ্রু পরিত্যাগ করিতেছেন! দেবি! আপমি 
মহাঁরাজকে ৬ আপনাকে আশ করুন; 
আমি অদ্যই বনগমন করিব; পিতা যাহাতে 
সুস্থ ছয়েন) তাহা করুন । ভরতকে মাতৃলালয় 
হইতে আনয়ন করিবার নিমিত্ত অদ্যই যেম 
দুতগণ বেগশালী অশ্খে আরোহণ পুর্ব্বক গমন 
করে, কোন মতে বিলম্ব না হয়। মাত! এই 
আমি পিতার আদেশ অনুসারে অথবা আঁপম- 
কারই আজ্ঞা ক্রমে প্রীত হদয়ে তন্দ্য যত শীষ্্ 
পারি, বনবাঁসের নিমিত্ত গমন করিতেছি। 

_ সত্য-পরায়ণ রামটন্দের মুখে ঈদৃশ উদার 


বাক্য শ্রবণ করিয়া কৈকেয়ী পরম আছুলা- 


দিতা হইলেন, পরন্ত তখনও তীহার নে 
সম্পূর্ণ বিশ্বীদ হইল ম!; তিমি.বনগমনের 
নিমিত্ত রামচন্দ্রকে পুমঃপুন ত্বরা। করিতে 
লাগিলেন, এবং কহিঙ্লেন, বৎস ! তুমি যাহা 


[ বলিতেছ, তাহাই হইবে ; ভরতকে মাতুলালয় 
| হইতে আনয়ন করিবার নিমিত্ত দূতগণ ভুত 
শামী অর্থে আরোহণ পূর্ব্বক পীঘ্রই গমন 


করিবে ) পরস্ত তুধি যখন বনগমনে' উন্মুর্ 


(হুইয়াছ) তখন আমার বিবেচনায় এখানে 
জার অধিকক্ষণ বিলম্ব করা তোমার উচিত 


ইইতেছে না) রাম! তুমি অদ্যই কাল-বিলঙ্গ: 
মা.ফকরিয়! এস্থান পরিত্যাগ পূর্বক ৫ 


(করা. 


হানা মাত হইয়া ভৌবাঞে 


কারাতে জিতলেন 
মনে মনে ভুঃখিতও-হইগু না ভুফি-ফে 


পর্যন্ত ১৮ 


অষোধ্যাকাণড। | 


উঠ 


না করিবে, সে পর্য্স্ত তোমার পিতা এরই 
রূপ ছুঃখশোকেই অভিস্ভূত থাকিবেন ) স্নান. 
ধ! আহার কিছুই করিবেন 'না) ও হই, 
ধৈম নাঁ। , 

“মহারাজ দশরখ) এপর্যন্ত বিধবল হৃদয়ে | 
নিমীলিত নয়মে এই অযুদাঁয় ভায়-বিদা- 
য়ণ বাক্য শ্রবণ করিতেছিলেম, রামচন্দ্র 
যখন বমগমমে কৃত-প্রতিজ্ঞ. হইলেন, রাজ্য- 
লুবধা কৈকেয়ী খন রামৈর বমগমনে সন্দি- 
হান! হইয়া ত্বরা প্রদানের নিমিত্ত মিত্তাস্ত 
অসঙ্গত--নিতান্ত নিদারুণ বাক্য বলিতে 
লাগিলেম, তখম তিনি উচ্চৈঃম্বয়ে হায়! হত 
ইইলাম” এইমাত্র বলিয়াই স্ুদারুণ দুঃসহ 
টঃখতরে শোকা শ্রু-পরিপুত শরীরে পুমর্ববার 
মুচ্মাভিভূত হুইয়া পড়িলেন | 

হুশিক্ষিত তুরঙ্গম কশাঘাতে আহত 
হইয়া যেরূপ দ্রুততর গমনে ত্বরাবান হয়, 
উদারচরিত- রামচন্দ্রঙ্ড সেইরূপ কৈকেয়ীর |. 
বাঁক্যরূপ কশাঘাতে পরিগীড়িত ও ত্বরান্থিত | | 
হইয়া: ধমগমনে' উদ্যত হইলেন। তিনি | | 
খনার্ধ্যা কৈকেয়ীর মুখে তাদৃশ হদয়-বিদারণ | | 


অতি কঠোরতর অপ্রিয় বাক্য শ্রবণ করিয়া |. ৃ 
(বিছুমান্রব্যত্থিত বা গু্ধ হইলেন মা, পরস্ত। | | 
শ্রশাস্তভাবে কহিলেন, 'দেবি ! আমি দ্বর্ণিণ: | 


পর. নহি, রাজ্যলোতী নহি, সিথ্যাবাদীও: 


মহি) আপনি কি নিমিত আমীর প্রতি-শঙ্কা'। | 
1 করিডেছেন | আমি চিরকাল লঙ্যবাদী, ও | 


বিশুদবন্থভাব ) ইহ! আপনকারও: অবিদিত | | 
'মহি। আঁপনকার্ক অভিপ্রেতসাধিন-বিয়ে | | 
ধা ঘা দুপা ছে বানি ৃ 








আত্মজীবন দান করিয়াও সাধন করিতে যত্ব- 
বান হইব, সন্দেহ নাই। 
দেবি! এই 'জগতে পিতায় আজ্ঞা পালন 
করিলে যাদৃশ ধর্মানুষ্ঠান হয় আর কিছু: 
তেই তাদৃশ ধর্ম অনুষ্ঠিত হইতে পারে লা। 
দেবি! শঙ্কা করিবেন না) আমি অবিলব্বেই 
বনথমন করিতেছি । পিতা যদি বনগমনের 
আজ্ঞা না করেন, তথাঁপি কেবল আপনকার 
বাক্যানুসারেই আমি চতুর্দশ বৎনর বনে বাঁস 
করিব,.অন্যথ! হইবে না। দেবি! আমার 
যেরূপ মনের ভাব, আপনি তাহার সম্পূর্ণ 
বিপরীত ভাবিস্ থাকেন, সন্দেহ নাই; কারণ 
ভরতকে রাজ্য প্রদান করিবার নিষিত্ আপনি 
মহারাঁজকে কেন জানাইলেন? আপনি 
আমাকে বলিলেই ত আঁপনকার কথানুসারে 
আমি মহত্ব! ভরতকে ভোগ্য বস্ত) রাজ্য, 
স্ত্রী ও প্রাণ পর্য্যন্ত সমস্তই প্রদান করিতে 
পারি। মাত! আপনি পুত্রের নিমিভ রাজ্য" 
লুব্ধ। হইয়া মহারাজকে ঈদৃশ ছুঃখাভিভূত 
করিয়া কি অভীষ ফল প্রাপ্ত, হইলেন ! 
দেবি! এক্ষণে আমি জননীর চরণ-তরলে 
প্রণাম পূর্বক বিদায় লইয়া! সীতাঁকে অনুনয়- 
বিনয় পূর্বক এখানে রাখিয়া অদ্যই ধনধাসের 
নিমিত্ত গমন করিতেছি ; আপনি সুস্থছৃদয়! 
হউন। ভরত যাহাতে ঘুচারুূপে াঙ্ধ্য 
পালন করে ও সর্বদ] পিতৃ-ও ধায় তৎপর 
থাকে, আপনি তাহা টি ; 
ামাদিগের সনাতন ধর্ম 1. “৩ 
'শোাস্থিত্ৃত- টি হা 
রা রাজ দশরথ, ঈষৎ রা ১ 








.| করিবেন। 









বটে,পরস্ত রামচন্দ্ের মুখে ঈদৃশ বাক্য শ্রাবণ 
করিয়াই পুনর্ববার মোহে অভিভূত হইয়া পড়ি- 
লেন। কৈকেয়ীর বচনানুসারে রামচন্দ্র ফৌব- 
রাজ্যে বঞ্চিত হইয়া চতুর্দশ বশসরের নিমিত্ত 
ব্রতধারণ পূর্বক বনগমনে উদ্যত হইলৈন 
দেখিয়া, অন্তঃপুর-চারিণী রমণীরা কৈকেয়ীর 
বিদ্বেষ-ভয়ে কৌশল্যার নিকট সেই অপ্রিয় 
সংবাদ নিবেদন করিতে সমর্থা হইল না। . 
অনন্তর মহানুভব রামচন্দ্র, সংজ্ঞা-রহিত 
পিতার চরণে প্রণিপাঁত পূর্বক অনার্ধ্যা 
কৈকেয়ীরও চরণ বন্দন করিলেন। পরে 
তিনি কৃতীঞ্জলিপুটে মহারাজকে ও কৈকে- 
স্ীকে প্রদক্ষিণ করিয়া সেই গৃহ হইতে 
বহির্গত হটুলেন। বাষ্প-পরিপূরিত-লোচিন 
শুভ-লক্ষণ লক্গণ, দুদ্ধর্ধ রাঁমচন্দ্রকে বহির্গমন 
করিতে দেখিয়] ডাহার পশ্চাৎ পম্চাৎ চলি- 
লেন। তৎকালে তিনি যার পর নাই ক্ুদ্ধ 
হইয়াছিলেন; তাহার অভিপ্রায় যে, বনবাসে 
উদ্যত রামচন্দ্রকে কোনরূগে দির 
















মহাতা রামচন্ জাডিকেরিন দ্ব্য ্ু 
দায় প্রদক্ষিণ করিয়! তাহ! হইতে "দৃষ্টি পরি- 
হার পূর্বক জননীর চরণ-দর্শনাপেক্ষায় ধীরে 
ধীরে গমন করিতে লাগিলেন। পিতার.সহিত 
বিয়োগ উপস্থিত হইল দেখিয়া তৎকাঁলে 
তিনি চিন্তাকুলিত হৃদয়ে সেই খ্বস্তংপুর 
হইতে বিনিজ্ঞান্ত হইয়! পুনর্বধার -উপ- 
শ্থিতজনসমূহ্ মধ্যে অবতীর্ণ হইলেন $ তিনি 
সহাম্ মুখে দরুলের, যখাযোখ্য নসক্মাস, রক্ষা 
করিয়াস্রিত . পদে: জমনীয়.ভধসাভিসুখে | 
















সু শশা 
অযোধ্যাকাণ্ড। 


শপে 





গমন করিতে লাগিলেন। তিনি ধৈর্য-বলে 
চিত্ত সংযত করিয়া! রাখিয়াছিলেন ; এক- 
মাত্র লক্ষণ ব্যতিরেকে অপর কোন ব্যক্তিই 
ভাহার আন্তরিক দুঃখ অনুভব করিতে পারে 
নাই। যেমন ক্ষয়কালেও হিমাংশুর সৌন্দর্ধ্য- 
হানি হয় না, রাজ্যনাশেও সেইরূপ সৌম্য- 
মুর্তি লোকাভিরাম রামচন্দ্রের রাজস্রীর ন্যুনত1 
হয় নাঁই। জীবদ্মুক্ত য্তির যেমন কোনরূপ 
চিত্ত-বিক্রিয়া লক্ষিত হয় না, লেইরূপ ভূম- 
গুলের আধিপত্য পরিত্যাগ পূর্বক বনগমন- 
প্রবৃত্ত রামচন্দ্রেরও কোনরূপ মানসিক বিকার 
লক্ষিত হইল না। 


অনস্তর রামচন্দ্র মণি-মণ্ডিত বাঁলব্যজন, |. 


শুভ ছত্র ও রথ বিনিকারিত করিয়া পৌর- 
গণফে ও আতীয় শ্বজনগ্রণকে বিদায় দিয়! 
ধৈরধ্য-বলে অন্তর্নিহিত ছুংখভার বহুন পূর্বক 
সেই ভুঃখ জননীর নিকট স্বয়ং নিবেদন 
করিবার নিমিত্ত গমন করিতে লাগি 
লেন। ৃ 

উপস্থিত জনগণ, সত্যবাদী শ্রীমাঁন রাম- 
চজোর পূর্ববৎ প্রফুল্ল যুখকমল সন্দর্শন 
করিয়া কিছুই লক্ষ্য করিতে পারিল না । 
শরৎকালীন সমুদিত শশধর যেরূপ আপনার 
উজ্জ্বল কান্তি পরিত্যাগ করে না, ধৈর্য্যশালী 
জিত্তেন্দিয় মহাবানথ রামচন্দ্রও সেইরূপ 
স্বাভাবিক প্রফুয্ভাব পরিত্যাগ করিলেন 


না তিনি ঈমুদায় ব্যক্তিকেই মধুর বাক্যে 








(দেখিলেন, তৃতীয় বাকছে 'রমদীগণ, বালরগগ 
























৬৩ 


মনে দুঃসহ ছুঃখ' ধারণ পুর্ববক তাহার পশ্চাঁৎ 
পশ্চাঁৎ গমন করিতে লাগিলেন । 

অনন্তর মহানুভব রামচন্দ্র কৌশল্যার 
পুরী-মধ্যে প্রবিষ্ট হইয়া,দেখিলেন, সকলেই 
আনন্দে নিমগ্ন হইয়া রহিয়াছে । তিনি 
আপনার রাজ্য-ত্রংশে 'বিকৃত-ছ্বিত হয়েন, 
নাই? পরস্ত কৌশল্যা, সীতা, দশরৎ প্রভৃতি 
আত্মীয়-স্বজনগণের অমিষীশঙ্কীয় আকুলিত 
হইয়া পড়িলেন। : 


পিপিপি 


ষগ্ুদশ নর্থ । 





কৌশল্যা-বিলাপ। 

অনস্তর আন্তরিক ছুঃখে সন্তপু-হদয় 
মহাঁনুভব রামচন্দ্র, ভূজঙগমেরর ন্যায় দীর্ঘ 
নিশ্বাস পরিত্যাগ করিতে করিতে প্রিয়তম 
ভ্রাতা লক্ষণের সহিত জননী কৌশল্যার 
ভবনে উপস্থিত হইলেন। তিনি দ্বারদেশে 
দেখিলেন, বৃদ্ধ বিনয়-সম্পন্ন কঞ্চুকিগণ জন- | 
নীর.আজ্ঞানুসারে দ্বার রক্ষা! করিতেছে । রাম 
যখন দ্বারদেশে প্রবিষ হয়েন, তখন তাহারা 
কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইয়া তাহার সন্মান 
বর্ধন করিল। রামচগ্জ্র মাতৃ-দর্শন*লাল- 
সায় প্রথম কক্ষ অতিক্রম পূর্বক দ্বিতীয় 
কক্ষে উপস্থিত হইয়া দেখিলেন, রাঁজ-পুরস্কত 
বেদ-বেদাস্ত-পারদর্শী বৃদ্ধ ভ্রাহ্মণগণ সেই 
স্থানে অবস্থান করিতেছেন।.তিনি তাহা” | 
দিকে প্রণাম করিয়া অভ্যন্তরে গমন পুর্ববক 


পি রাশ 
রাযায়ণ।' 





৬£ । 





ও বৃদ্ধগণ দ্বারয়ক্ষায় ব্যাপৃত রহিয়াছে। দ্মণী 
গণ রাঁনচন্্রকে উপচ্ছিত দেখিয়া আশীর্বাদ 
পূর্ধ্বক প্রহৃষ হুরদয়ে সত্বয় গযনে কৌশল্যার 
নিকট উপস্থিত হুইয়া রামচন্দ্রের আগমন- 
বূপ প্রিয় মংবাদ নিবেদন করিল। * 
প্রধানা, মহিষী রৌশল্য) পুজ্ের ক্যাণ- 
কাঁষনাঁয় রাত্রিকাঁলে নিয়ম অবলম্বন পুর্বাক 
জ্রত-পরায়ণ ছিলেন। এক্ষণে রজনী প্রভাত। 
দেখিয়া তিনি ক্ষৌম বসন পরিধান পূর্বক 
অচ্যুত বিষুর পুজা! করিয়া মঙ্গলের নিমিত্ত 
অগ্নিতে হোম করিতেছিলেন। স্তাহার হোঁম 
সমাপ্ত হইলে তিনি কৃতাঞ্জলিপুটে অনন্য- 


হৃদয়ে দেবতার নিকট পুত্রের যৌবরাঞ্যভি- 


ষেক প্রার্থনা করিতে প্রবত্ত হইয়াছিলেন। 
এই ময় রামচন্দ্র উপস্থিত হইয়া 
দেখিলেন, দেবী কৌশল্যা অনন্যমনে ভক্তি 
পৃর্রবক দেবগণ ও পিতৃগণের অর্চন! করিয়া 
কৃতাগ্রলিপুটে পুত্রের যৌবরাজ্য-রূপ বর 
প্রার্থনা করিতেছেন। তথায় দেবপুজোপ- 
ঘোগী দধি, অক্ষত; ঘ্বৃত, ঘতপ্রধাঁন মোদক, 
লাজ, পাঁয়স, কৃশর, শুরুপুষ্প, মালা, সমিত) 
পুর্ণকুত্ত প্রস্ৃতি চতুর্দিকে বিন্যস্ত রহিয়াছে । 
রামচন্দ্র, জননীকে তাদশ অবস্থায় অব- 
স্থিত দেখিয়া সমীপধ্তাঁ হইয়া! “আমি রাম 
এই বাক্যউচ্চারণ করিয়া আনন্দ বর্ধন পূর্বক 
বিনয় সহকারে প্রণাম করিলেন। ধেছু। 
বসকে দেখিলে ফাদৃশ আনদদ্দিতা হয়, 
পুত্রবৎনল! কৌশল্যা ছয়-ননদম মন্দনফে 
দেখিবামঃতর েইরূপ আনন্দ ও বাৎসল্য 
প্রকাশ কন্ধিতে লাগিলেন; তিনি পুজরেফে 


ক্রোড়ে লইয়া মন্তকে আধ্োঁগ করিলেন এবং 
অদ্দিতি যেমন দেবরাজের সমাদর করেন, 
সেইরূপ রামচন্দরের সহিত সাদর সম্ভাষণ 
করিতে লাগিলেন। পরে তিথি কল্যাণের 
নিষিত্ত আপর্ববাদ করিয়া প্রহৃষ্ট হাদয়ে কহি- 
লেন, বৎস! তুমি, ধর্মশীল বৃদ্ধ মহাত্বা 
রাজরধিগণের পরষায়ু, কীর্তি এবং স্বকুলোচিত 
ধর্ম উপার্জন কর। বত! তুমি পিতৃদত্ত 
অচলা রাজলক্ষী প্রাপ্ত হইয়া শত্রুসমূহ পরা- 
জয় পূর্বক গুরুজনের আনন্দ বর্ধন করিতে 
থাক। রাম! দেখ, তোমার পিতা কতদূর 
সত্য-প্রতিজ্ঞ ও ধর্্মাত্বা) তিনি কাঁল বিলম্ব 
না করিয়া অদ্যই তোমাঁকে যৌবরাজ্যে অভি- 
ধিক্ত করিবেনু। বৎস ! অদ্য তুমি যৌধরাজ্যে 
অভিষিক্ত হইয়া আমার নিকট আগমন পূর্বক 
ভোজন করিবে। 

কৈবেয়ী-বাক্য*পরিতগ্ত ব্যাঁকুল-দয় 
বিনযসম্পন্গরাম মাতৃ-দভভ আসন ম্পর্শ পূর্ববক 
কৃতাঞ্জলিপুর্টে কহিলেন, মাত! আশনি 
জানিতে পারেন নাঁই। আমাদের সকলের 
মহাবিপৎ উপস্থিত হইয়াছে! বিশেষত 
আপনকার, বৈদেহীর ও লক্ষমণের ছুঃখের 
পরিমীম! নাই ! এক্ষণে আমাকে দগুডকারণো 
গমন করিতে হইতেছে। অধুনা আমার 
কুশাসনে উপবিষী হইবার লময় উপস্থিত! 
আাবাকে ঈদৃশ অপুর্ব রাজতোগ্য আসন 
ফিবার প্রয়োজন নাই! আমি তাঁপলের 
স্যায় আঁষিথ পরিত্যাগ পূর্বক কন্দ) যু ও 
ফজ ছায়া। জীবন ধারণ পূর্বক চটুরদীশ সর 
মিজান বমে বাস.রির্খ! . নু 





----7- শু ুশক 


. অযোধ্যাকাণড। 


মাত! কৈকেয়ী মহারাজকে অগ্রে সত্য- |. 


পাশে বন্ধ করিয়া পশ্চাৎ ভরতের যৌব- 
রাজ্যের নিমিত্ত ও সামার চতুর্দশ বদর 
বনবাসের নিমিত্ত প্রার্থনা! করিয়াছিলেন; 
মহারাজও অগত্যা তাহাকে দেই বর-দয় 
প্রদান করিয়াছেন; এই কারণে মহারাজ 
ভরতকে যৌবরাজ্য প্রদান পূর্বক আমধকে 
তাপস-বেশে দগ্ুডকারণ্যে নির্বাসিত করিতে- 
ছেন। এক্ষণে আমি চতুর্দশ *বৎসর বনে 
বাস পূর্বক ফল মুল দ্বারা জীবিক নির্বাহ 
করিব। 

রাজমহিষী কৌশল্য। বজ্ুপাত-সদৃশ ঈদৃশ 
দারুণ বাক্য শ্রবণ করিবামাত্র দেবলোক- 
পরিচ্যুতা দেবতার ন্যায়, পর্শু-পরিচ্ছিন্ 
শাল-বৃক্ষের ন্যায় সহমা ভূতলে নিপতিত 
ও মুচ্ছিতা হইলেন । অনস্তর রামচন্দ্র, অপরি- 
চিত-ছুঃখা, ছুংখ-সাগর-নিমগ্র! জননীকে ভূতল- 
পতিতা ও মুচ্ছাভিভূতা দেখিয়া উত্থাপিত 
করিলেন। পরে তিনি বিহ্বল! বড়বার ন্যায় 
অতীব কাতর জননীর নিকটে উপবেশন 
করিয়া! হস্ত দ্বারা মার্জন পূর্ববক তাহার 
শরীরের' ধুলি অপনয়ন করিতে লাগিলেন। 
 অনস্তর লব্ধসংজ্ঞা কৌশল্যা কিঞ্চিৎ 


আশ্বস্ত! হইয়। দুঃখাকুলিত হৃদয়ে রামচন্দ্রের' 


প্রতি দৃষ্টিপাত পূর্বক বাক্প-গদ্গদ বচনে 
কছিলেন, বম ! যদি তুমি আমাকে শোঁক- 
সাগরে নিমগ্র করিধার নিমিত্ত জন্মস্পরিগ্রহ 


]. না. করিতে, তাহা হইলে, আমাকে তোমার 
বিযোগ-্জমিত, গছ খকন। ভোগ 


“আমার পুত্র হইল না” এই একটি. মাত্র 
সামান্য দুঃখ ; বন্ধ্যা কখনও ঈদৃশ-প্রিয়তম- 


'পুত্রবিয়োগ-জনিত দারুণ" দুঃখে নিপতিত | 


হয় না। 

' বস! আমি পতি তে এক দিনের 
নিমিতও স্থৃথিনী হই নাই; আমে চিরকাল 
প্রত্যাশা করিয়া আসিতেছি, তুমি রাজ্যাভি- 
যিক্ত হইলে তোমা হইতেই শ্থখভাগিনী 
হইব। রাঁম! অদ্য আমার মেই আশা-লত। 
সমূলে সমুম্মুলিত হইল! সমুদয় মনৌরুথ বিফল 
হইয়া গেল! হায়! আমি একমাত্র ছুঃখ-পর- 
ম্পরা ভোগ করিবার নিমিত্তই এই পৃথিবীতে 


'জন্ম 'পরিগ্রহ করিয়াছি! বিধাত1 আমার 


ভাগ্যে কেবল নিরন্তর দুঃখ ভোগই লিখিয়া- 
ছেন, গ্থখ লিখেন নাই ! আমি প্রধান! মহিষী 
হইয়াও অপ্রধান! কনিষ্ঠ! সপত্বী-দিগের নানা- 
প্রকার মন্মরভেদী বাক্য-যন্ত্রণা সহ করিতেছি, 
ইহা অপেক্ষা আমার আর দুঃখের বিষয় কি 
আছে! আমার যেরূপ অবিচ্ছিন্ন অনস্ত ছুঃখ 
ও অনস্ত শোক, তাহা অপেক্ষা স্ত্রীজাতির 
অধিকতর দুঃখ আর কি হইতে পারে ! 
বস! তুমি আমার নিকটে থাকিতেই 
আমারখখন এইরূপ অবমাননা ও এতদুর ছুঃখ 
ভোগ হইতেছে, তখুন তুমি দূরে থাকিলে 
আমি কোন মতেই জীবন ধারণ করিতে পাঁরিব 
না। আমি প্রধানা মহিষী হুইয়। কৈকেয়ীর |. 
দাসীর সমান, অথব! তাহ! অপেক্ষাও নিরৃষ্ট | 
হইয়! রহিয়াছি! মহারাজ আমার প্রতি | 
একাস্ত- বিমুখ; তিৰি আমাকে দেখিতে পারেন টু 


| না; সারার নিঅহের লীমা নাই! এরম 





৬ 








৬৬ 


রামায়ণ। 





আমাকে ন্মেহ করে, যে আমার হিতানুষ্ঠানে 
প্রবৃতা হয়, কৈকেয়ী তাহাদের সকলের প্রতিই 
বিদ্বেষাচরণ করিয়। থাকে । 
বৎস! ভূমি বনগমন করিলে আমাকে 
কৈকেয়ীর নানাপ্রকার মন্ভেদী ছুর্বাক্য সহ্থ 
করিতে হইবে। বতম! আমি সেই ছূর্বিষহ 
ছুঃংখ সহ করিতে পারিব না! আমার অদ্যই 
মৃত্যু হউক ; আমার জীবন ধারণে কোন ফল 
নাই! 
রাম্‌! এক্ষণে তোমার অ্টাদশ€ বৎসর 
£ক্রম হইয়াছে । আমি নিয়ম ও উপবাসাঁদি 
দ্বারা শরীর শোষণ পূর্ববক এই অষ্টাদশ বসর 


কাল অতিবাহিত করিয়াছি )আমার এত দিন. 


| আশা ছিল যে, ভূমি যুবরাজ হইলে আমার 
সমুদায় ছুঃখ দুর হইবে; অদ্য আমি সেই 
আশাতেও নিরাশ হইলাম । 

রাম! আমি এক্ষণে বৃদ্ধা হইয়! সপডী- 
দিগের তাদৃশ অবমাননা__-ভাদৃশ গঞ্জনা কোন 
ক্রমেই সন্থ করিতে পারিব না । তুমি বনগমন 
করিলে আমার ছুঃখের পরিসীম] থাঁকিবে না। 
পূর্ণশশধর-মগ্ডল-সদৃশ তোমার মুখমণ্ডল না 
দেখিয়া আমি দীনহীন অবস্থায় কিরূপে কাতর 
| ভাবে এই শোচনীয় ছুর্ধবহ জীবন ধারণ'করিব! 
আমি উপবাস দ্বারা, ব্রত দ্বারা ও বছ পরিশ্রম 
দ্বারা অনেক ছুঃখে তোমাকে লালন-পালন 
পূর্বক পরিবদ্ধিত করিয়াছি। আমি কি হত- 
ভাগ্যা ! আমার মকল আশাই বিফল হুইল? 
জলক্লিন্ন নদীকুল যেরূপ অবসন্ন হইয়! পড়ে, 


মার হও সেই ছু পরিযি । 
06362888888 481 


আমার বোধ হইতেছে, আমার স্বত্যুনাই, 
যমালয়েও আমার স্থান নাই; নতুবা অস্তক, 
শোকরূপ বজ্রপাতে আমার জীবন সংহার 
করিয়! কি নিমিত্ত আমাকে লইয়া যাইতেছে 
না! রাম! যদি লোকে ছুঃখাভিসভূত হইয়া 
স্বেচ্ছাক্রমে অকালে মৃত্যুলাঁভ করিতে পারিত, 


তাহ হইলে তোমার নির্বাসন শুনিয়! ছুঃখভরে 


আঁমি এখনই গতান্থ হইতাম, সন্দেহ নাই। 
আমার বোধ হইতেছে, আমার হৃদয় 
কঠিন লৌহ দ্বারা বিনির্দিত; তাহা না হইলে 
ইহা এই ক্ষণেই শতধা বিদীর্ণ হইয়া যাইত । 
তোমার মুখে ঈদৃশ দারুণ রথ! গুনিয়াও 
যখন আঁমার মৃত্যু হইল না; তখন বোধ হয়, 
আমার মৃত্যু নাই। পুত্র! ইহাই আমার 
মহাছুঃখ বে, প্ুত্র-কামনায় আমি যে সকল 
দুশ্চর তপশ্চরণ করিয়াছি, তোমার নিমিত্ত 
আমি যে সমুদায় ব্রত, দান ও সংযমাদি 
করিয়া আসিতেছি ; মরুভূমিতে বীজ-বপনের 
ন্যায় এক্ষণে তৎসমুদায়ই নিক্ষল' হইল! 
বস! তোম1 ব্যতিরেকে এক্ষণে আমার 
জীবন ধাত্নণ করাই বৃথ! ; অথব! ধেনু যেরূপ 
বসের অনুগামিনী হয়,- আমিও সেইরূপ 
তোমার পশ্চাৎ পশ্চাৎ বনগমন করিব। 
পুত্রকে বন্ধন-দশায় নিপতিত দেখিয়া 
কিন্নরী যেরূপ বিলাপ-পরিতাপ করে, রাজ- 
মহিষী কৌশল্যাঁও সেইরূপ পু্রের সত্যপাঁশ- 
বন্ধনরূপ মহাব্যসন এরং '্সাপনার সপত্বী- 
গঞ্জনাদিরূপ মহাঁছুঃখ পর্য্যালোচন। পূর্বক 
বহুবিধ বিলাপ-পরিতাপ করিতে লাগিচদর $ 





0 


অযোধ্যাকাণ্ড। 


অফটাদশ সর্গ। 


পপ 


কৌশল্যার অনুনয় । 


অনন্তর কৌশল্যা ছুঃখার্ত হৃদয়ে পুনর্ববার 


রামচন্দ্রকে কহিলেন, বৎস! কাম-পরতন্ত্ 
পিতার বাক্য শ্রবণ করা তোমার উচিত নহে; 
তুমি এই স্থানেই আমার নিকটে অবস্থান কর) 
বৃদ্ধ মহারাজ তোমার কি করিতে পারিবেন। 
বৎস! যদি তুমি আমাকে জীবিত দেখিতে 
চাঁও, তাহা হইলে তুমি বনগমন করিও ন1। 
অনস্তর শ্রীমান লক্ষ্মণ, রাম-জননী কৌশ- 


1 ল্যাকে তাদৃশ কাতরভাঁবে বিলাপ করিতে 


্‌ 


| 
॥ 





দেখিয়া তৎকালোপফোগী বাকে কহিলেন, 
মাত! স্ত্রী-বশীভূত মহারাজের কথা শুনিয়! 
রামচন্দ্র যে রাজ্য পরিত্যাগ পূর্বক বনগমন 
করিবেন, তাহা আমারও ভাল লাগিতেছে না; 
এক্ষণে মহারাজ বৃদ্ধ, কাম-পরতন্্র, স্ত্ী-বশী- 
ভূত ও বিপরীত-বুদ্ধি; তিনি কৈকেয়ীর 
বশবর্তা হইয়া ফি না বলিতে পারেন ! আমি 
রামচন্দ্রের অণুষাত্রও দোষ বা "অপরাধ 
দেখিতে পাইতেছি না; মহারাজ কি নিমিত্ত 
ইহাকে রাজ্য হইতে নির্বাসিত করিবেন ! 
যিনি অশেষগুণাকর রামচন্দ্রের দোষ উল্লেখ 


করেন, ঈদৃশ মনুষ্য ভূমগ্ডুল-মধ্যেও দেখিতে 


পাই না। এই জগতে ধীমান রামচন্দ্রের শত্রু 


কেহই নাই? যদিও কেহ থাকে, সে ব্যক্তিও 


এই দ্বামচন্দ্রের গুণেরই প্রশংসা করে। যিনি 


ধর্শের প্রতি দৃষ্টি রাখেন, তিনি কৌন মতেই, 
| দ্বেকনস,শাস্ত-প্রন্কৃতি, বিনীত, উদাধয-সম্পলন, ন। 


ঁ 


৬গ 


সর্ধব-প্রিয়, ঈদৃশ পুত্রকে অকারণে পরিত্যাগ 
করিতে পারেন না। 

মহারাজ বৃদ্ধ হইয়া পুনর্ববার বালকের 
ন্যায় স্বভাব প্রাপ্ত হুইয়াছেন;. বিশেষত 
তিনি স্ত্রীর বশীভূত। জ্ঞানী ও রাজধর্ম্মজ্ত হইয়া 
কোন্‌ ব্যক্তি ঈদৃশ গুরুর আদেশ পালন 
করেন! | 

আধ্য! এখনও এ বিষয় প্রচারিত হয় 
নাই; যে পর্ধ্যস্ত ইহা! প্রচার ন! হয়, তাহার 
মধ্যেই আপনি আমার সহিত সমবেত হুইয়! 
বলপূর্বক এই রাজ্যাধিকার হস্তগত করুন। 
আপনি রাজ্য গ্রহণে উদ্যত হইলে আপন- 
কার এই ভৃত্য আপনকার পার্থে অবস্থান 
করিবে;_ আমি পার্থে কতান্তের ন্যায় দণ্ডায়- 
মান থাকিলে কাহার সাধ্য,যে যৌবরাজ্যের 
ব্যাঘাত করে! যদি মহারাজের আজ্ঞানু- 
সারে প্রকৃতি-মণ্ডল যৌবরাজ্যের ব্যাঘাত 
করিতে উদ্যত হয়, তাহা হইলে আমি নিশিত 
শরনিকর বারা এই অযোধ্যাপুরী নির্মনুষ্য |. 
করিয়া! ফেলিব যদি কোন নির্ব্বোধ ব্যক্তি 
ভরতের পক্ষ অবলম্বন করে, তাহা হইলে 
অদ্য দেই পাপাত্মাকেও আমি যমালয়ে 
প্রেরণ করিব । রঘুনন্দন ! এক্ষণে ক্ষমা প্রদ- 
শন করিবার সময় নহে, তেজ প্রকাশ করুন, 
একমাত্র ক্ষমাশীল ব্যক্তি সকলের নিকটেই 
পরিভূত হয়। 

আর্য! অনার্ধ্যা কৈকেনীই পিতার সহিত 
আপনকার ভেদ জন্মায় দিয়াছে; অদ্য মহা- 
রাজ বিভিন্ন ও বিদ্বেষ-বশবর্তা হইয়া উঠিয়া 
ছেন; এক্ষণে লি কথা, শ্রবণ করা কোন 











22222252522? 


৬৮ 


রামায়ণ। 





ক্রমেই আঁপনকার কর্তর্য নহে। কৈকেমীর 
উত্তেজনায় যদি পিতা দুষিত ও শক্রন্বরূপ 
হইয়! থাকেন, তাহা হইলে নিঃশঙ্ক হৃদয়ে-_ 
অবিচারিত চিত্তে তাহাকে বন্ধন করুন,-বধ 
করুন, কোন সঙ্কোচ করিবেন না। শাস্ত্রে 
আছে, গুরু যদি'অবলিপ্ত, কাধ্যাকার্ধ্য- 
বিবেক-শন্য ওকুপথগামী হয়েন, তাহ! হইলে 
তাহারও শীসন কর! কর্তব্য । কোন্‌ ধর্ম 
কোন্‌ শান্তর অনুসারে মহারাজ আপনাকে 
ত্যাগ্ন করিতে ইচ্ছা! করিতেছেন? আপন- 
কার ও আমার সহিত শক্রতা ও বিবাদ 
করিয়া মহারাজের সাধ্য কি যে, বলপূর্ব্বক 
ভরতকে রাজ্য প্রদান করেন। পুরুষৌত্তম ! 
মহারাজ কোন্‌ যুক্তি অবলম্বন করিয়া 
কোন্‌ বল আশ্রয় করিয়া আপনকার উপ- 
স্থিত রাজ্য কৈকেয়ীকে প্রদান করিতে ইচ্ছা 
করিতেছেন! 
দেবি! যদি রামচন্দ্র প্রদীপ্ত হুতাঁশনে 
প্রবেশ করিতে ইচ্ছা করেন, তাহা হইলে 
জানিবেন, অগ্রে লক্ষাণ তাহাতে প্রবেশ 
করিয়াছে; মাত! আমি আয়ুধ স্পর্শ করিয়া 
এবং আপনকাঁর চরণ স্পর্শ করিয়া শপথ 
করিতেছি যে, আমি অগ্রজ ভ্রাতা রাঁমচন্দ্রের 
প্রতি সর্বতোভাবে--সর্বপ্রকারে অনুরক্ত। 
অদ্য সংগ্রাম-স্ছলে মানবগণ আমার বল-- 
আমার বীর্ধ্য প্রত্যক্ষ করুক। দেবি! দিবা 
কর সমুদিত হুইয়া যেরূপ অন্ধকার অপনয়ন 
করেন, আমিও বলবীর্ধা. প্রকাশ পর্ব্বক 
সেইন্লপ আগ্রনকার সমুদায় ছুংখ বিদৃিত 


। করিতেছি। আপনি দেখুন,--আর্ধ্য রামচন্দ্রও 


প্রত্যক্ষ করুন, আমি অদ্যই কৈকেয়ীর বশ- 
তাপন্ন বৃদ্ধ মহারাজকে যমালয়ে প্রেরণ 
করিতেছি। তিনি বৃদ্ধ হইয়। পুনর্ববার বালক 
ও গর্হিতাচারী হইয়াছেন। রামচন্দ্র আজ্ঞা 
করুন, আমি অদ্যই আপনকার সমুদায় ছুঃখ- 
শল্য উদ্ধার করিতেছি। 

মহাত্মা লক্ষমণের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া ছুঃখ-শোকে অভিভূতা দেবী কৌশল্যা 
রামচন্দ্রকে 'কহিলেন, বৎস! তোমার ভক্ত 
ভ্রাত। যে হিতবাক্য বলিতেছে, তাহা শ্রবণ 
করিতেছ ? ঘদি তোমার অনভিমত ন! হয়, 
বিবেচন। করিয়। শীঘ্র সম্পন্ন কর। বৎস! 
আমার সপতীর কথা অনুসারে বৃদ্ধ মহা- 
রাজের ধণ্মু-বিগর্হিত, বচনে বন গমন করা 
তোমার কোন ক্রমেই উচিত হইতেছে না। 
আমাকে শোকাগ্নিতে নিক্ষেপ করা তোমার 
কর্তব্য নহে। ধর্মমজ্ঞ! যদি তুমি সনাতন | 
ধর্ানুষ্ঠান করিতে ইচ্ছা কর, তাহা হইলে 
এই স্থানে থাকিয়াই আমার েবা-গুশ্রাযা 
করিতে থাক; মাতৃ-শুশ্রধার দশ পরম 
ধর্ম আর নাই। ৃ 

পুত্র! পূর্বকালে কশ্যপ-নন্দন পরপুরপ্রয় 
দেবরাজ পুরন্দর, মাতার নিয়োগ অনুসারে 
বৈমাজেয় ভ্রাত্বগণকে নিহত করিয়া স্বর্গ 
রাজ্য গ্রহণ করিয়াছিলেন । তিনি স্বভবনে 
নিয়ত অবস্থান পূর্ববক একমাত্র মাতৃ-গুজীষা- 
দ্ধূপ তপস্যা দ্বারাই পরমপদ দা করিয়া 
. বহন! মহারাজ তোমার যেরূপ পৃ রর ৃ 
আমিও সেইযপ পুজাতম; আমি তোমাকে 

















আজ্ঞা করিতেছি, তুমি বনগমন করিও নাঃ 
[এই চ্ছানেই থাক। আমার নিশ্চয় বোধ 
[ ছইতেছে, তোমা ব্যতিরেকে আমি কোন 
ক্রমেই জীবন ধারণ করিতে পারিব ন]। 
রাম! আমার মুখাপেক্ষ! করাও তোমার 
অবশ্য-কর্তৃব্য। বস! তুমি আমাকে পরি- 
ত্যাগ করিয়! বনগমন করিও ন1) যদি তুমি 
পিতার আদেশানুসারে বনগমন অলঙ্ঘনীয় ও 
অপরিহাধ্যই বিবেচনা! কর, তাহ! হইলে তুমি 
যেখানে যাইবে, আমাকেও সেই স্থানে লইয়! 
চল। আমি তোমার সহিত একত্র থাকিয়া 
যদি ভূণ ভক্ষণ করিয়াও জীবন ধারণ করি, 
তাহা হইলে, তাহাও, আমার পক্ষে শ্রেয়- 
(স্বর। ৎ 
[. বস! যদি রি আমাকে পরিত্যাগ 
পূর্বক বনে গমন কর, তাহা হইলে আমি 


| জীবন ধারথ করিতে সমর্থ হইব না; আমি । 
| প্রায়োপবেশন দ্বারা এই জীবন পরিত্যাগ : 


করিব। সরিৎপতি সমুদ্রে যেমন মাতাকে ছুঃখ 
| প্রদান পূর্ধবক ব্রহ্ষশাপে পতিত হুইয়! নরক- 
| ভোগ তুল্য যন্ত্রণা ভোগ করিয়াছিলেন,৬ 
| বনগ্রমন করিলে তুমিও সেইরূপ মাতৃহত্যা- 
| পাতকে পাতকী হইয়া অনুতাপরূপ ঘোর 
| নরক-যন্ত্রণ। ভোগ করিবে। 


[ অপার.ছুঃখ-পারাবার-নিমগ্না দেরী কৌশল্যা। 
যার পর নাই কাতর হইয়া এইরূপ বিলাপ: 
| করিতেছেন দেখিয়া, ধর্শাপরায়ণ রামচন্জ্র 


| ধর্মানুগত বাক্যে কহিলেন, মাত! আমি পিডূ- 


বাক্য লঙ্ঘন করি, এনপ সাধ্য জমার নাই! 


ৃ আমি আপনকার চরপতলে সত্তর অর্পণ 








। ভম্মীডূত হইয়াছেন ;৯ অতএব আমিই যে; 


হুইয়াছি, এমত নহে; ,সাধুগণ প্রায় সক- 


কোন ব্যক্তিই খশদেনীদ নিন্দিত বা ক 





পূর্বক প্রার্থনা করিতেছি, আপনি আমাকে 
পিতৃবাক্য পালন করিতে অনুমতি করুন । 
অধুনা আমিই যে কেবল একাকী পিতৃবাক্য 
পালন করিতেছি, এপ নহে; পূর্বতন 
সাধুচরিত আর্ধ্যগণও কদাপি পিতৃবাক্য অব- 
ছেলা,করেন নাই । বিশৈষত সাঁধুগণ অরণ্য- 
বাসের সবিশেষ প্রশংসাও করিয়া থাকেন। 
আমি পূর্বে কথা-প্রদঙ্গে ব্রাক্মণগণের 
মুখে শ্রবণ করিয়াছি যে, পূর্বকালে আবর্ধ্য- 
বংশীয় সাধুগণও অবিচারিত চিত্তে "পিতৃ- 
আজ্ঞা পালন করিয়া গিয়াছেন ।--পূর্ব্ে 
ক্রোধাভিভূত পিতার আজ্ঞানুসারে ধীমান 
জামদগ্ন্য রাম, জননীর মস্তক-চ্ছেদন করিয়া- 
ছিলেন ;? পূর্ববকালে তপঃসিদ্ধ অরণ্যবানী 
ধর্মজ্ঞ মহ্র্ধি কণড, পিতার আজ্ঞাপালনের 
নিমিত্ত গোবধ করিয়াছিলেন ;৮ আমাদের 
পূর্বব-পুরুষ সগর-তনয়গণ পিতার আদেশ- 
ক্রমে ভূতল খনন করিতে করিতে অসঙ্্য- 
প্রাণিবধ করিয়া পরিশেষে আপনারাও 
মহর্ষি কপিলের কোপানলে পতিত হুইয়! 


কেবল একাকী পিতৃ-আজ্ঞা পালনে প্রবৃত্ত 
লেই মহাজনাবলম্থিত 'পথের অনুবর্তা হইয়া! ! 
থাকেন। 

মাত! আপনি প্রসঙ্গ হইয়া অনুমতি | 
পিতৃ-আজ্ঞা পালনে ্র্থত ছি এই জগতে ] 


সঙ্গ হয়েদন1 |... 








৭৩. 











মহান্ুভব রামচন্দ্র, দেবী কৌশল্যাকে 
এইরূপ বলিয়া লক্ষ্মণের প্রতি দৃষ্টিপাত 
পূর্বক কহিলেন, লক্ষ্মণ! আমার প্রতি যে 
তোমার অব্যভিচরিত-_-অবিচলিত ভক্তি ও 
স্নেহ আছে, তাহা আমি অবগত আছি 
তোমার দুর্ধর্ষ তেজ, অপ্রমেয় বল ও আপ্রতি- 
হত বিক্রমও আমার অবিদিত নাই। ভুমি 
আমার নিমিত্ত প্রাণ পরিত্যাগ করিতেও 
কুষ্টিত হও না, তাহাঁও আমি উত্তমরূপ 
জানি। আমার আন্তরিক শাস্তি ও সত্য-পরাঁ- 
য়ণতা'র ভাব অবগত না হুইয়।ই জননী ঈদৃশ 
দুঃসহ দুঃখে অভিভূত! হইয়াছেন, তুমি 
তত্বজ্ঞ হইয়াও কি নিমিত্ত অজ্ঞানের ন্যায় 
ছুঃখ-শল্য সংঘট্টিত করিয়া! দিতেছ ! 
এই জগতে ধর্মই সকলের সার ও পরম- 
পুরুতার্থ; ধর্ট্মেই সত্য প্রতিঠিত রহিয়াছে; 
এই পিতৃ-বাক্য পালন করা ধর্্মানুগত কাধ্যই 
হুইতেছে। বীর! পিতার নিকট, মাঁতাঁর 
নিকট, ব ব্রাহ্মণের নিকট প্রথমত অঙ্গীকার 
করিয়! পশ্চাৎ তাহার অন্যথ করা, ধাশ্মিক 
লোকের কর্তব্য নহে। 
প্রথমত এই ছুঃখেই আমার 'মশ্রভেদ 
হইতেছে যে, স্ত্ীস্ব্বাব-বশত কৈকেয়ী কর্তৃক 
ধর্শসন্কটে পাতিত মহারাজ,আমার নিমিত্তই 
অপরিহার্ধ্য মহাছুঃখে অভিভূত ও মোহ-প্রাপ্ত 
হইয়! ভূতলে শয়ান রহিয়াছেন ! কি দুঃখ !-- 
কি কষ্ট! ' তাহার উপর আবার তুমি নিগ্রহ 
করিতে--মহাপাঁপ করিতে ইচ্ছা! করিতেছ !! 
1 লক্ষ্মণ! মাদৃশ কোন্‌ ব্ক্তিরাজ্যলোভের বশ- 
| বন্তা হইয়া তাদৃশ ধর্দপরায়ণ পিতার আজ্ঞা 


রামায়ণ। 





লঙ্ঘন পূর্বক সর্বলোক-বিগর্থিত হুইয়া জীবন 
ধারণ করিতে পারে? সৌমিত্রে! আমি 
পিতার আজ্ঞা অতিক্রম পূর্বক মুহূর্তকালও 
জীবন ধারণ করিতে ইচ্ছা করি, এমন দিন 
যেন আমার উপস্থিত না হয়। ' 

লক্ষণ ! আমার অভিপ্রায় সর্ববতোভাঁবে 
অবগত থাকিয়াও ঈদৃশ বাক্য বলা তোমার 
উচিত হইতেছে ন1; যদি তুমি আমার প্রিয়- 
কার্ধ্য করিতে ইচ্ছা কর, শান্ত হও, ক্ষান্ত 
হও) ক্রোধ সম্বরণ কর। ধরে অবস্থান 
করাই পরম লাভ; ধর্মই ধাশ্মিককে রক্ষা 
করে। পিতার আরাধনাই এক্ষণে আমার 
প্রধান ধন্ম; আমি একমাত্র তাহাই অবলম্বন 
করিয়া আছি। সৌমিত্রে! আমি পিতৃ- 
আজ্ঞ। পালন করিব বলিয়। অঙ্গীকার পূর্বক, 
যদ্দি এক্ষণে তাহার অন্যথাচরণ করি, তাহা 
হুইলে আমাকে ধিক, আমার জীবনেও 
ধিক! অতএব ভাই! আমি কোন ক্রমেই 
পিতার নিয়োগ অতিক্রম করিতে পারিৰ 
না। পিতার সম্মতি ক্রমেই কৈকেয়ী বলি- 
য়াছেন; ইহা! লঙ্ঘন কর! আমার সাধ্য নছে। 
তুমি এক্ষণে রাজনীতি-কলুধষিত অনুদার 
জটিল বুদ্ধি পরিত্যাগ কর; ধর্ম আশ্রয় 
পূর্বক সধ্দ্ধির অনুবর্তা হও; উনি 

হছইও না। 

লক্ষমণাগ্রজ রাম, সৌহার্দ প্রযুক্ত ভাতাঁকে 
এইরূপ বাক্য বলিয়া. কৌশল্যাক্ষে 'প্রগাম 
পূর্বক পুনর্ববার ক্তাঞ্জলিপুটে - কহিলেন, 
মাত! আমার প্রাণ দ্বার! দিব্য দিতেছি, 
আপনি অনুমতি করুন; আঁমি পিতৃ-আজ্ঞা 











অযোধ্যাকাণ্ড 





পালন করিব; আপনি স্বন্ত্যয়ন করুন, যেন 
আমি প্রতিজ্ঞাউভভীর্দণ হইয়া কুশলে পুন- 
রাগমন পূর্বক আপনকাঁর চরণ দর্শন করিতে 
পারি । এক্ষণে আপনকার অনুমতি পাইলেই 
আমি অক্ষুব্ হৃদয়ে গমন করি। 

পূর্বেব যযাতি যেরূপ দ্বেবলোক পরিত্যাগ 
পূর্বক মর্ত্যলোকে পতিত হুইয়! পুনর্ববাঁর 
দেবলোকে গমন করিয়াছিলেন,১* আমিও 
সেইরূপ বনগমন পূর্বক প্রতিজ্ঞা-উতীর্ণ হইয়া 
পুনর্ববার এই নগরীতে আগমন করিব। 

মাত! শোক করিবেন না; হৃদয়ের 
দুঃখাবেগ ধারণ করুন; আমি পিতৃ-বাক্য 
পাঁলন করিয়! বন হইতে পুনর্ববার নিশ্চয়ই 
প্রত্যাগমন করিব। নাত! আপনি, আমি, 
বৈদেহী, লক্ষণ ও স্থমিত্রা, আমরা সকলেই 
মহারাজের আঁ্ঞান্ুবন্তা হইয়া থাকিব ;-_ 
ইহাই আমাঁদের সনাতন ধর্ম । দেবি! অভি- 
ষেকের আয়োজন নিবারণ পূর্বক হৃদয়-মধ্যে 
ছুঃখাবেগ সন্বরণ করিয়া ধর্্মান্থুগত আমার 
বনবাঁস-বুদ্ধির অনুবর্তিনী হউন )- আঁমায় 
বনগমনে অনুমতি প্রদান করুন| 

দেবি! আমি পুণ্য-পুপ্জ দ্বারা আপনকার 
নিকট শপথ করিতেছি যে, রাজ্যের নিমিত্ত 
আমি যশ পরিত্যাথ করিতে পারিব ন|। মনু 
য্যেক্র জীবন দীর্ঘকাল-স্থায়ী নহে; হ্ৃতয়াং 
আমি ধর্মই কামনা করি, 'অধর্্ীনুসারে মহী- 
মগ্ডলও কামন] করি না। দেবি ! আমি মন্তক 
দ্বারা আপনকার চরণ স্পর্শ করিয়া প্রার্থনা 


করিতেছি, আপনি প্রসক্না হউন) বিস্্ করিবেন 


] না। আমি মহারাজের আজ্ঞানুসারে বনগমন 





করিব ; চরণে মস্তক নত করিয়া! রহিয়াছি, 
অনুমতি প্রদান করুন। 

দেবী কৌশল্যা, পুত্রের মুখে ঈদৃশ ধৈর্য্- 
সংশ্রিত, ক্লেব্য-বিরহিত, ধর্ম্মান্ুগত অকাতির 
বাক্য শ্রবণ করিয়া মৃতপ্রায় হইলেন। পরে 
তিনি কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া রামটন্দের প্রতি 
দৃষ্টিপাত পূর্বক পুনর্ববার কহিলেন, বৎস! 
তোমার পিতা যেরূপ তোমার গুরু, ধন্মানু- 
সারে আমিও সেইরূপ তোমার গুরু হই- 
তেছি; আমি তোমাঁকে অনুমতি দিতেছি না 
প্রত্যুত বনগমন্সে গ্রতিষেধ করিতেছি; তুমি 
আমাকে পরিত্যাগ পূর্বক ছুঃখভাগিনী করিয়] 
গমন করিতে পারিবে না। তোঁম। ব্যতি- 
রেকে আমার জীবনে প্রয়োজন কি ! জীব- 
লোঁকেই বা প্রয়োজন রি! অম্ৃতেই বা 
প্রয়োজন কি! সমুদাঁয় জীবলোক পরিত্যাগ 
করিয়া তোমার নিকট মুহূর্ত কাল অবস্থান 
করাও আমার পক্ষে শ্রেয়ঃকল্প। 

ধর্মমনিষ্ঠ রামচন্দ্র, জননী কৌশল্যাকে এই 
রূপে মৃচ্ছিত-প্রায় ও লক্ষমণকে শোক-সন্তপ্ত 
দেখিয়া তৎকালোচিত ধন্মানুগত বাক্যে 
পুনর্ববারু কহিলেন, লক্মমণ ! আমার প্রতি যে 
তোমার অব্যভিচরিত ভক্তি আছে, তাহ1 আমি 
অবগত আছি এবং তোমার অসাধারণ পরা 
ক্রমও আমার অবিদিত নাই ; পরম্ত জননী 
কৌশল্যা ও তুমি আমার অভিপ্রীয় সম্যক |: 
প্রণিধান না করিয়া কি জগ্য পুনঃপুনগরি-. 
গীড়ন করিতেন । দেখ যিনি গুরু, রাজা, 


পিতা এবং বদ্ধ) তিনি ক্রোধ নিবন্ধনই 
হউক, হূ্ববশতই হউক, অথব! কাম-পরতন্ত্রতা 








|| অনুমতি করুন; 











প্রযুক্তই হউক, যাহা আদেশ করেন; কোন্‌ 
অনৃশংস ধার্মিক পুত্র তাহ! অতিক্রম করিতে 
পারে ? অতএব, লক্ষণ ! আমি পিতৃ-আঁজ্ঞ! 


বিফল করিতে কোন ক্রমেই সমর্থ হইতেছি 


| না। ভ্রাত! পিতাই আমাদের নিরোগ- 
| 1 বিষয়ে সর্বময়-কর্ত1, এবং তিনি দেবীর ভর্তী, 

| একমাত্র-গরতি ও ধর্শন্বূপ ; সত্য-পরায়ণ 
ধর্দমনিষ্ঠ সেই মহারাজ জীবিত থাকিতে 
দেবী কৌশল্যা সামান্য বিধবা! রমণীর ন্যায় 
1 আমধর*সহিত গমন করিবেন, ইহাও ধর্ম্মানু- 
গত হইতে পারে না । অতএর মাত ! আপনি 
আমি বনগমন করি। 
|]. আপনি আশীর্বাদ করুন, আমি পিতৃ-আজ্ঞা" 
] | পালন-রূপ ব্রত উদ্যাপন করিয়! পুনর্ববার 
[ এখানে আগমন করিব। 

দণ্ডকারণ্যে গমনাভিলাষা হইয়া নরকুপ্তর 

| | রামচন্দ্র এইরূপ নানাপ্রকার বাক্যে জন- 

| নীকে প্রবোধ দিতে লাগিলেন। দেবী 


] | কৌশল্যা পুত্রকে এইরূপ আঁগ্রহাতিশয় সহ" 
| কারে বনবাসের অনুমতি প্রার্থনা করিতে 


[ দেখিয়া! কিংকর্তব্য-বিমুড় হইয়া মনে মনে 
| চিন্তা করিতে লাগিলেন । 


পিস 
রর 


উনবিংশ সর্থ। 


রামস্লন্বগ-সং যায । 
প্রবোধ-বাক্য বলিয়া, লক্ষাণকে রোধভয়ে 


] র (জজের ন্যায় দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে: 





দেখিয়া পুনর্ধবার কহিলেন, ভাই লক্ষণ! 
তুমি ক্রোধ ও শোক নিগৃহীত করিয়া! এক- 
মাত্র ধৈর্য্য অবলম্বন পূর্ববক পূর্বববৎ প্রফুল্লভাব 
আশ্রয় কর। তুমি অভিমান-শূন্য হইয়া ত্বরা- 
পূর্বক আমার অভিষেকের আয়োজন নিবর্ভিত 
করিতে প্ররভ হও। ভ্রাত! ভুমি আমার 
যৌবরাজ্যাভিষেকের নিমিত্ত যেরূপ ত্বরা 
করিতেছ, এক্ষণে আমার বনগমনে সেইরূপ 
ত্বরাম্বিত হও। ৰ 
আমার রাজ্যাভিষেক-শ্রবণে ষাহার যনে 
পরিতাপ হইয়াছে, মেই মাতা কৈকেয়ীর 
মনে যাহাতে পুনর্ববার শঙ্কার উদয় ন! হয়, 
তাহা কর। সৌমিত্র! কৈকেয়ীর মনে যে 
শঙ্কাময় ছুঃথ উৎপন্ন হইয়াছে, তাহা! আমি 
এক মুহূর্তও উপেক্ষা করিতে পারিতেছি 
না। ভ্রাত! আমি যে কখনও বুদ্ধিপূর্ববক 
অথব। অজ্ঞানত1 নিবন্ধন মাতৃগণের কোন 
অপ্রিয় কার্ধ্য করিয়াছি, এমত আমার শ্মারণ 
হয় না। অতএব লক্ষণ! আমি তোমার 
জীবন দ্বারা শপথ করিয়! বলিতেছি, "মি 
সেই মাতার আশঙ্কা উপেক্ষা করিতে পারি- 
তেছি না। লক্ষণ! আমি বনগমন করিলে 
মিথ্যা-বচন-ভীরু, সত্যধর্্-পরায়ণ, মহারাজ |. 
নিঃশঙ্-হুদয় হইবেন) পিতা লত্য-সন্ধ, লত্য- 


| নিষ্ঠ, সত্য-পরাক্রম ও পরলোক-ভক্লে ভীত ; 
: আমি পুরী হইতে বহিরগত হইলে তাঁহার সেই 


বাক্য হিথ্যা হইবার ভয় বিদুয়িত হইবে । 
জ্রাত ! আমি যতক্ষণ এখানে খাবি, ততক্ষণ, 
রাম ধনগষন করে কি না, তদধিবয়ে সই রাঁজে 
মনে সংশয় থাকিতে পারেন 




















অযোধ্যাকাণ্ড। 


' লক্ষ্মণ! আমাফে যৌবরাজ্যে অভিষিক্ত 


করিবার অভিলাষ পরিত্যাগ কর; আমি 
এইক্ষণেই বনগমন করিতে অভিলাষ করি- 
তেছি; আমি চীর-চীবর, অজিন ও জটামণ্ডল 
ধারণ পূর্বক বনগমন করিলে কৈকেয়ীর 
মনোছুঃখ বিদুরিত হইবে; আমি নির্বাসিত 
হইলে মাতা কৈকেয়ী আপনাকে কৃতকৃত্য ও 
নির্বত মনে করিবেন, আমারও পিতৃ-খণ পরি- 
শোধ করা হইবে । আঁমি বনে গমন করিলে 
রাজনন্দিনী কৈকেয়ী কৃতকৃত্যা হইয়া 
অনাকুলিত হৃদয়ে পুত্র ভরতকে রাজ্যে 
অভিষিক্ত করুন; ভ্রাত ! আমি মনে মনে 
বিবেচন৷ পূর্বক এইরূপ স্থির-নিশ্চয় করি- 
য়াছি ; অতএব আমি এক্ষণে মুহূর্ত কালের 
নিমিত্ত ও কোন.মতে বিলম্ব করিতে ইচ্ছা 
করিনা । আমার রাজ্যাভিষেকের আয়ো- 
জনের পর যে তাহার বিনিবর্তন ও আমার 
বনবাঁস হইল, এই উভয় বিষয়ে কৃতান্তই 
কারণ, আর কোন ব্যক্তিই কারণ নহে । 
দেবী কৈকেয়ী স্বভাবতই সর্বদা আমার 
প্রতি বাৎমল্য প্রকাশ করিয়। আমিতেছেন ; 
অতএব আমার বোধ হয়, আমাকে কষ্ট 
। | দিবার নিমিত্ত ছুর্দবই এক্ষণে বল পূর্বক 
ভীহাকে মোহিত ও অন্ধ করিয়া িরিয 
| সন্দেহ নাই।' 
লক্ষণ! আদি: সমুদায় মাতার, প্রতিই 
নিয়ত মমান ভক্তি করিয়! থাকি; ভীহারাও 
্লেই আমাকে সমান স্নেহ করেন । ইততি- 
পূর্বে দেবী কবিকে কখন জামাকে পরুষ 








পরুষবাক্য বলিলেন,তাহাও কৃতান্তেরই কার্ধ্য 
বলিয়া যনে ধারণ করিবে। আমার অভিষেক 
নিবারণের নিমিত্ত এবং বনবাসের নিমিত্ত 
কৈকেয়ী যে সমুদয় উগ্র'ছুর্ববাফ্য বলিয়াছেন, 
তাহাও আমার ছুর্দৈবের কার্ধ্য ভিন্ন আর 
কিছুই,নহে । বিবেচনা করিয়! দেখ, কৈকেয়ী 
রাজবধি-কুল-সন্তৃতা ও উদার-চরিতা৷ হইয়া'ও 
কি নিমিত্ত পিতার সমক্ষে ইতর রমণীর ন্যায় 
তাদৃশ বাক্য বলিলেন ! আমি বিবেচনা করি, 
দুর্দৈবের গতি স্বভাব-সিদ্ধ ও অচিন্ত্ীয় ; 
্মামার ভাঁগ্য-বিপর্ধযয়-নিবন্ধনই সেই ছুর্দৈব 
আমার মস্তকে পতিত হইয়াছে । 

সৌমিত্রে ! দৈবের সহিত কোন্‌ ব্যক্তি 
যুদ্ধ করিতে সমর্থ হয়?-রোন ব্যক্তি বলপূর্ন্বক 
দৈবকে পরাভব করিতে পারে না। সুখ, ছুঃখ, 
ভয়, উদ্বেগ, লাভ, অলাভ, বন্ধন, মৌক্ষ, এই 
সমুদায়ই মমুষ্যের অদৃ্টক্রমে হইয়া থাকে 
এবং অদৃষ্টক্রমেই অপনীত হয়। আমি 
দেখিতেছি,আমাঁর এই বিপৎ অবশ্যস্তাবিনী ; 
এই নিগিত্তই অভিষেকের ব্যাঘাত হইলেও 
আমি পরিতাপ করিতেছি ন1। 

সৌমিত্রে ! সম্প্রতি তুমিও আমার বুদ্ধির 
অনুবর্ভা হও; আপনাকে আপনি স্থির কর ; 
শোকের বশবর্তী হইও না। লক্ষ্মণ! "তুমি 
এক্ষণে পরিতাপ-পরিশুন্য হৃদয়ে আমার অনু- 4 
বর্তা হইয়া অভিষেকের উদেধাগ ' নিবারণ, 
কর। আমার অভিষেকের' নিমিত যে সষু- 
দায় তীর্ঘ-জল-পর্ণ কলম রহিয়াছে তাহাত্তেই | | 


[ আমার বানপরনথ্রতের স্বীন হইবে ) থা | 
বাঁফ্য বলেন নাই চিনি ফে দ্য আমাকে: মা 


এই রাজ্য-দুবয গ্রহ্েজামার প্রয়োজন নাঁই, 





উর 
৭ 
আমি নদী হইতে স্বয়ংই জল আনয়ন করিয়া 
ব্রত-ম্নান করিব | লক্ষ্মণ ! এী্বর্য্য ও সম্পত্তি 
নাশ হইল বলিয়া পরিভাপ করিও না। 
রাজ্য ও বনবাস, এ উভয়ের মধ্যে এক্ষণে 
আমার পক্ষে বনবাসই অভ্যুদয় । 
ভ্রাত !*আমার ব্াজ্য-প্রাপ্তির বিদ্থু হইল 
বলিয়া! কনিষ্ঠ মাতা কৈকেয়ীর বা মহারাজের 
(কোন দোষাশঙ্কা করিও না। এই জগতী- 
মধ্যে কোন ব্যক্তিই দৈব অতিক্রম করিতে 
পারেনা। দৈবই আমার ঈদৃশ অবস্থার 
মূল। 


বিৎশ সর্গ। 
লক্ষণের ক্রোধ ও বীরদর্প। 

উদার-চরিত রামচন্দ্র যতক্ষণ এইরূপ 
উপদেশ প্রদান করিতে লাগিলেন, লক্ষ্মণ 
ততক্ষণ অধোঁমুখ হইয়! সমুদায় শ্রবণ করি- 
লেন। ছুঃখ ও অমর্ধতরে 'তীহার হৃদয় 
পরিপূরিত হইল। তিনি সাশ্রঃলোচনে 
কিয়ৎক্ষণ চিন্ত। করিয়া পরিশেষে ক্রোধাবেগ 
ধবরণ করিতে সমর্থ হইলেন না। তিনি 
রোধাবেশে জ্রমধ্যে জরকুটা বন্ধন পূর্বক বিল- 
মধ্য-স্থিত রোধিত মহাঁসর্পের ন্যায় ঘনখন 
স্থদীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিলেন। 
মহাতেজা মহাবীর্য্য লক্ষ্মণ যে সময় কুপিত 
হক্টলেন, সেই সময় তাহার জকুটা-কুটিল 


| | হুখমগুল, রোধাবিষউ জারা 


1. ইনিবীক্ষ্য হইরা টি 17. 











স্পস্ট 


মহাবীর লক্ষ্মণ, বিপক্ষাক্রাত্ত গজযৃথ- 
পতির ন্যায় কর়-সঞ্চালন পূর্বক বাহ আস্ফা- 
লন করিয়া! একবার চতুর্দিকে .ও উদ্ধে 
দৃষ্টিপাত করিলেন। পরে তিনি বারংবার 
শিরঃ-সথালন করিয়া রোষভরে শক্র-মর্ম 
বিদারণ খড়গ স্পর্শ পূর্বক সংরম্ত ও অমর্ষা- 
বেশে লোহিত-লোচন হইয়। ভ্রাত1 রামচন্দ্রকে 
কহিলেন, আর্য! পিতার আদেশ-লঙ্ঘনে 
পাছে ধর্মলোপ হয়, পাছে লোকাপবাদ হয়, 
আপনি এই ভয়েই ভীত হইয়া বনগমনের | 
নিমিত ত্বরান্বিত হইতেছেন; পরস্ত আপন 
কার এই ভয় যথাযথ ও যথোপযুক্ত হয় 
নাই; ইহা নিতাস্ত ভ্রান্তিমূলক। তবাদৃশ 
পুরুষকার-সুষ্পন্ন ক্ষত্রিয়-বংশাবতংস মহাত্মার 
মুখ হইতে কি রূপে ঈদৃশ ভয়সঙ্কুল পৌরষ- 
বিহীন কাতর বাক্য বিনিগগত হইতে পারে! 

মহাবীর! আপনি অমূলক আশঙ্কা পরি- 
ত্যাগ পূর্ব্বক স্বভাব-সিদ্ধ ক্ষক্রিয় তেজ অব- 
লম্বন করুন। অকর্্ণ্য অক্ষম ব্যক্তিরাই | 
পুরুষকারে অনাস্থা প্রদর্শন পূর্বক একখাত্র 
দৈবের প্রশংসা ও আশ্রয় গ্রহণ করে। অরি- 
নম! আপনকার 'কৃগায় আমি একযাত্র 
পুরুষকার দ্বারাই-_-একমাত্র বাহুবল দ্বারাই 
মহাবিপৎ”পাত্ত-যূলীস্ৃত উপস্থিত. প্রতিকূল 
ছুর্দৈবকে নিবারণ করিতে সমর্থ 1ম এই 
ক্ষণেই পৌরুষ প্রকাশ পুর্বাকদুরচুষ্ট' নিরা- 
করণ করিয়া নেছনরিলাতি টির 
আনয়ন করিতে পারি... টু 

. ক্ষণে; কৈনেদী ও. ক 
বালা শঙ্কাস্থান) জাগি কি-নিমিত 











আফোগ্যাকাণ্ড। 








তাহাদের হইতে অনিষ্টাশঙ্কা করিতেছেন না! 
ধর্মাত্মন! কৈকেয়ী ও মহারাজ ধর্্ের ছল 
করিয়া যে পাঁপানুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছেন, 
তাহ! কি আপনি বুঝিতে পারিতেছেন ন1 ! 
আমর! কি নিমিভ্ত তাহাদের তাদৃশ পাপ- 
সঙ্কল্লের প্রতিকার না করিব! আপনি সরল- 
প্রকৃতি; তাহার! শঠত পূর্বক আপনকার 
স্বার্থহানি করিতেছেন! যদি এরূপ শঠতা। 
না হইবে, যদি প্রকৃত-প্রস্তাবেই মহারাজ 
পূর্বকালে কৈকেয়ীকে বর প্রদান করিয়া 
থাকিবেন, তাহ! হইলে তিনি এক্ষণে আপন- 
কার যৌবরাজ্যাভিষেকের এতাদৃশ আয়োজন 
করিয়া পরিশেষে তাহার ব্যাঘাত করিবেন 
কেন ? যাহাই হউক, ধর্ম্মজ্ঞ! আপনি বয়ো- 
জ্যেষ্ঠ, গুণজ্যেষ্ঠ ও বীরশ্রেষ্ঠ; আপনি 
ব্যতিরেকে অন্যের রাঁজ্যাভিষেক ধর্ম্ম-বিরুদ্ধ 
ও লোকাচার-বিরুদ্ধ; আমি ইহা কোন 
ক্রমেই সম করিতে পারিব না; ক্ষমা করি- 
| বেন। 
[ট আধ্য ?" ধর্মজ্ঞ হৃবিচক্ষণ জনগণ কর্তৃক 
নিরূপিত 'অনেক-প্রকার ধর্ম্ানুষ্ঠানের উপায় 
[| ও পথ আছে ; এক্ষণে জাপনকার কার্ধ্য সিদ্ধ 
| | হইলে আপনি ভৃমগ্ডলের অধিপতি হইয়া 
| | পশ্চাৎ সেই সমুদ্দায় উপায় অবলম্বন পূর্বমক 
1 ধর্মোপার্জজনে যত্ুবান হইতে পারেন। 
কার্য! যদি আপনি স্বয়ং সেই সমুদায় 
বীরোচিত কার্য করিতে কুষ্ঠিত হয়ে, 
তাহা! হইলে আমার প্রতি আদেশ করুন ; 


আদি বিষয়ে যাহকর্তয/ হা উচিত, তৎ*: 
সগুঘায়ই একফাঁলে সমাধা করিয়া দিতেছি 


এক্ষণে আপনি এই লোকাচার-বিরুদ্ধ লোক" 
বিদ্বিট অনুচিত বিনয়-ব্যবহার পরিত্যাগ 
পূর্বক যাহাতে দর্ব-সাধারণৈ প্রীত হয়,ঈদৃশ 
কার্ধ্যে প্রবৃত্ত হউন। 

' আর্য! যাহা হইতে আপনকার ঈদৃশ 
বুদ্ধিব্যামোহ উপস্থিত, হইয়াছে, যাহার 
প্রসঙ্গে আপনি হিতাহিত-জ্ঞান-পরিশূন্য হইয়া- 
ছেন, তাদৃশ ধর্্ের প্রতিও আমি বিদ্বেষ | 
প্রদর্শন করিয়া থাকি । আপনি যে কার্য্যে 
প্রবৃত্ত হইতেছেন, তাহা একমাত্র, কৈকে" 
য়ীরই প্রিয়, পরস্ত সকলেরই অপ্রিয় । মহা- 
রাজ কাম-পরতন্ত্র হইয়াই তাদৃশ সর্ধলোক- 
বিগহিত আজ্ঞ| প্রদান করিয়াছেন, ধর্মের 
অনুবস্তা হইয়া করেন নাই। 

মহারাজ সভামধ্যে প্রকৃতি-মগুলের সহিত | 
পরামর্শ করিয়াই আপনাকে যৌবরাজ্যে 
অভিষিক্ত করিতে অঙ্গীকার করিয়াছিলেন ; 
এক্ষণে তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করিতেছেন+__ 
দত্ত রাজ্য পুনর্ববার গ্রহণ করিতেছেন; ইহাতে 
কি তিনি অসত্য-সন্ধ ও কিন্ধিষী হইতেছে 
না! আর্য! কৈকেয়ী নীচাশয়া ও পাপ- 
শীলা) বিশেষত তিনি আমাদের প্রতি বিদ্বেষ |. 
প্রদর্শন 'করিতেছেন, ঈদৃশ অবস্থায় তীহার |" 
সেই হেয় বাক্য পরিপা'লন করা আপমকার |: 
কোন ক্রমেই উচিত হইতেছে না। 

আর্ধ্য ! মহারাজ আপর্নাকে যৌবরাজ্যে 
অভিষিক্ত করিবার আমন্ত্রণ করিয়াছেন, |: 
বন্মানুদারে বংযম প্রভৃতি করিতেও অনুমুতি |. 
দিষ্কাছেন) এক্ষণে তিনি ভাদৃশ ধর্মাপরাঁ |: 
য়্ণ ৪১ কিরূপে হে কথার, খনযথাডরণ | 



































করিলেন! যদি দুর্দৈব-বশতই মহারাঁজের 
তাদৃশ পাপবুদ্ধি উপস্থিত হইয়া থাকে, তাহা 
হইলেও তাহার' বাক্যানুসারে রাজ্য পরি- 
ত্যাগ পূর্ব নির্বাদিত হওয়া আপনকাঁর 
ন্যায় বুদ্ধিমান ব্যক্তির কার্ধ্য নহে। 
আর্য! আপনি মহাবীর, কারধ্যদক্ষ ও 
ক্ষমতাশালী হইয়া কৈকেয়ীর বশবর্তী কাঁম- 
পরতন্ত্র মহারাজের সেই সর্বজন-বিগন্হিত 
অধন্মদুষিত বাক্য কি জন্য পালন করি- 
বেন ? যাহারা হীন-বী্ধ্য ও ক্ষমতা-বিরহিত, 
তাহারাই দৈবের অনুবর্তী হয়; যে ব্যক্তি 
বীধ্যশালী, ক্ষমতাবান ও তেজস্বী, তিনি কখ- 
নও দৈবের উপর নির্ভর করেন না; যিনি নিজ 
পৌরুষ দ্বারা দৈব-বল অতিক্রম করিতে ইচ্ছা 
করেন, তিনি কখনে। দৈব-ছুর্ব্িপাকে পতিত 
হইয়! অবসন্ন হয়েন না। অদ্য দৈব ও পুরুষ- 


পারিবেন। অদ্য সকলেই দ্রেখিবেন যে, 
আমার পৌরুষ-বলে দৈববল উপহত হুই- 
য়াছে। 

. আর্ধ্য! যদ্যপি আপনি অভিপ্রেত- সিদ্ধিও 
অভ্যুত্থান ইচ্ছা! করেন, তাহা হইলে আপনি 
দেখুন, অদ্য আমি পৌরুষ ছারা নিরুশ মদ- 
বলোৎকট মত্ত মাতঙ্গের ন্যায় প্রতিকূল ও 

প্রভীপগত দৈবকে বিনিবর্তিত করিতেছি । 
একাকী বৃদ্ধ মহারাজের. কথ! ত সামান্য ; 
ভাঙার সাধ্য কি. যে, তিনি যৌবরাজ্যের 


কারের বলাবল সকলেই প্রত্যক্ষ করিতে 


 ব্যাহাত করিতে সমর্থ হয়েন! অন্য. দেবরাজ, 
[ ইজ অথবা সম্থদায়.লোকপালগণ আলিরোও ; 





করিতে পারিবেন না) অন্য আমি) কৈকেমী 
ও মহারাজের পাপাশাময়ী বিষলতা ষখুলে 
উদ্মুলন করিতেছি। আর্য্য। বীহারা আপন- 
কার রাজ্যাভিষেকের ব্যাঘাত করিয়া ভর- 
তের রাজ্যাভিষেকের নিমিত্ত গোপনে মন্ত্রণা 
করিয়াছেন, অদ্য আমি বলপূর্ববক তাহাদের 
সকলকেই নির্বাসিত করিয়া! বনবামী করি-, 
তেছি। আধ্য ! আপনকার উপস্থিত এই 
প্রতিকূল দুর্দেব কখনই আপনাকে ছুঃখ 
প্রদান করিতে পারিবে না) ইহা আমার 
পৌরুষ-বলে প্রতিহত হুইয়! বিপক্ষদিগকেই 
অবলম্বন করিবে। 

পূরবব পূর্বব রাজর্ধিগণের ব্যবহার অনুসারে 
বনবাসের এইবূপ বিধি প্রচলিত আছে যে, 
বার্ধক্যাবস্থায় পুত্রের হস্তে রাজ্যভাঁর সমর্পণ 
করিয়া বানপ্রস্থ আশ্রম অবলম্বন করিতে 
হইবে; এক্ষণে আপনি যদি উপস্থিত রাজ্য 
পরিত্যাগ পুর্ববক বনগমন করেন, তাহা হইলে 
আর্ধ্যবংশীয় রাজগণ আপনকার দৃষ্টাস্তাসু- 
সারে ধর্মবোধে প্রথমত বানগ্রস্থ আশ্রম 
অবলম্বন করিয়া পশ্চাৎ বহু বৎসয়ের পর 
প্রজাপালনে প্রবৃত্ত ইধেন। অতএব এক্ষণে 


আপনকার রাজ্য পরিত্যাগ, কোন ক্রমেই | | 


রানুগত হইতেছে না; আপনি ধর হইয়া 
বৃথা ধর্মলোপ-শঙ্কায় কৈকেয়ীর বচনাহুসারে 
কিনিমিত উপস্থিত রাজ্য টি নিতে 
ইচ্ছা করিতেছেন 1. 577. . 

' আধ"! আমি শাপনকারনিকট ক 
চি রিড যি, “ঝিল 





























ন! পারি, তাহা! হইলে আমি বীরগরণের ন্যায় 
সদগতি লাভ করিতে পারিব নাঁ। আর্ধ্য ! 
আমি আপনকার তেজোবলেই আপনকার 
এই ছুর্দৈব নিবাঁরণে সমর্থ হইব) আপনকার 
কপায় এই ভূমণ্ডুল-মধ্যে আমার অসাধ্য 
কিছুই নাই ; আপনকার নিমিত্ত আমি একা- 
কীই সমুদায় জগৎ বিপর্ধ্যস্ত করিতে পারি। 
আপনি নিরত হৃদয়ে এই উপস্থিত মাঙ্গলিক 
দ্রব্য সমুদায় দ্বারাই অভিষিক্ত হউন। বেল! 
যেমন সমুদ্রকে রক্ষা করে, আমিও সেইরূপ 
আপনকার সাম্রাজ্য রক্ষা করিতেছি ; আমি 
একাকী বলপুর্ববক পৃথিবীর সমুদায় রাজাকেই 
পরাস্ত করিতে সমর্থ হইব। আমার এই 
স্ববিশাল বাহুযুগল, শরীরের শোভার নিমিত্ত 
নহে; আমার এই সুদৃঢ় শরাঁসন, অলঙ্কারের 
নিমিত্ত নহে) আমার এই নিশিত খড়গ, কক্ষে 
বন্ধন করিয়া! রাখিবার নিমিত্ত নহে; আমার 
(এই স্ৃতীক্ষ শর-নিকর, গুচ্ছ করিয়া ( আঁটি 
(বাঁধিয়া) রাখিবার নিমিত্ত নহে) এতৎসমু- 
দ্বায়ই কেবল বিপক্ষ-পক্ষ-মথনের নিমিত্তই 
রছিয়াছে। আর্য্য ! আমি অর্থপ্রয়াসী নহি) 
শক্র-বধে'যশই আমার পরম-পুরুঘার্থ । 

, “আনঙ্গি যখন বিছ্যু-বিকাশ-সমুজ্ৰল তীকদুৎ 
ধার খড়গ গ্রহণ'করিব, তখন দেবরাজ ইন্জও 
বন হন্তে করিয়! সম্মুখে আসিলে ভীহাকে 
আমি গণল! করিয় জা। অদ্য এই অযোধ্যা-পুরী- 
মধ্যে আমার এই নিশিত খড়-ধারায় আহত 
হইয়া রাশি রাশি নর-মুণ্ড নিপতিত হউক । 
। | বর্ষাকালে নিছাৎ্গপাতে-নিহতন্জনগণের ন্যায় 
৷ | অধ্য তুর) মাতক, রখী ও গর়াতিথণ) আমার 








'ফাধারকাও। 





1 


৭ 


খড়গা*নিম্পেষ-নিষ্পিউ হইয়া উপধ্যপরি নিপ- 
তিত.হউক। অদ্য শক্রগণ আমার খড়গ | 
ঘাতে বিছ্যুম্মালা-সমলঙ্কৃত মেঘমালার ন্যায় 
নিপতিত হইতে থাকুক ।.অদ্য তুরঙ্গ, মাতঙ্গ 
ও রথীদিগের ছিন্ন হস্ত, উরু ও মস্তকাদি 
দ্বারা মহীতল পরিপূর্ণ ও দুর্গম হউুক। 

আমি অঙ্গুলিত্রাণ ধারণ করিয়া সশর 
শরাসন গ্রহণ পুর্ব্বক দণ্ডায়মান থাকিলে কোন্‌ 
ব্যক্তি আপনকার বিরুদ্ধাচরণ করিতে জমর্থ 
হইবে ? অপ্য আমি তুর, মাতঙ্গ ও মানব. 
গণের মর স্থলে চিরাভ্যস্ত বহুবিধ নিশিত 
শরনিকর বর্ষণ করিব। প্রো ! অদ্য মহা- 
রাজকে প্রতুত্ববিরহিত করিয়া আপনকার 
প্রভৃত্ব সংস্থাপনের নিমিত আমার অস্ত্র প্রভা- 
বের প্রভাব প্রদর্শিত হইবে। যাহারা আপন- 
কার যৌবরাজ্যাভিষেকের বিশ্ব করিতে 
উদ্যত হইবে, তাহাদিগকে প্রতিহত করিবার 
নিমিত আমার এই বাহ্ৃদ্ধয় অদ্য অনুরূপ ফল 
প্রদানে প্রবৃত্ত হইবে। 

আর্ধ্য! ম্নেহন্তে কেয়ুর ধারণ করিয়া | 
আদিতেছি, যে হস্তে চন্দন মাখিয়! আসি- 
তেছি, ষে হস্তে ধন প্রদান করিয়া আসিতে ছি, 
যে হর্ডে বন্ধু-বাদ্ধবগণের পৃজা করিয়া আসি- 
তেছি,আমার সেই হস্তই অদ্য ঘোরতয় দাঁরুপ |. 
কার্ধ্ে ব্যাপুৃত হইবে ! প্রভো ! আমি আাগন" | 
কার কিন্কুর) আপনি আজ্ঞা করুন, আপনকার | 
কোন্‌ শত্রুকে প্রীগ-বিরহিত,যশো-বির়হিত ও 
হৃজ্জন-বিল্লহিত করিতে হইবে? আঁপ্নি 
আজ্ঞা করুন, যাহাতে এই পৃথিরী আপনকা 
হস্তগত হয়, আমি তাহাই করিতেছি? 








লক্ষ্মণ এইরূপে কোপাকুলিত হইয়া 
নিজ বীরত্ব প্রকাশ পূর্ববক সম্মতি-প্রত্যাশায় 
রামচন্দ্রকে প্রসন্ন করিতে লাখিলেন। পরে 
তিনি পুনর্ববার কহিলেন, আর্ধ্য ! যাহাতে 
পিতার নিগ্রহ কর! হয়, তদ্বিষয়ে যত্কবাঁন 
এ হউন; ইহাই আয়ার মত,_-ইহাই আমার 
দৃঢ় নিশ্চয়। 

রঘুকুল-তিলক রামচন্দ্র, লক্ষমণের টি 
রাজনীতির অনুমোদিত ঈদৃশ উদার বাক্য 
শ্রবণ করিয়া এবং তাহাকে পিতার প্রতি 
অতীব কোপাকুলিত দেখিয়! স্থমধুর সাস্তবনা- 
বাক্যে প্রবোধ দিতে লাগিলেন । 


স্পেস 


একবিংশ সর্গ। 


১০ 
লক্ষণের সাত্বন1। 


মহামুভব রামচন্দ্র, লক্ষ্মণকে পিতাঁর 
প্রতি তাদৃশ ক্রুদ্ধ দেখিয়া! অনুনয়-গর্ভ মধুর 
বাক্যে সাস্বনা করিতে লাগিলেন এবং কহি- 
লেন, সৌমিত্রে ! আমাকে ব্যসনার্ণবে নিমগ্ন 
দেখিয়া আমার প্রতি অবিচলিত ভক্কি-নিব- 
দ্বন তুমি.যে বলপূর্ববক উদ্ধার করিবার চে 
করিতেছ, তাহা আঁশ্চর্ধ্য নহে; পরস্ত মহা" 
রাজ পুখ্যশীল, ধর্দাত্বা, সর্বলোক-গুরু ও 
সত্য-ব্রত-পরায়ণ ; ভীছাকে মিথ্যাবাদী কর! 
আমাদিগের কোন ক্রমেই কর্তব্য নে। 
আমি ধর্ংবংদল পিতাকে সত্যপ্রতিজ্ঞ 
1 করিলে, ইহল্লোকে নির্মল যশ ও গরলোইর 
[1 শেপ্রাপ্ত হইব ।. ২ 


ক্লামায়প। 





লক্ষণ! যদি আমার প্রতি তোমার 
ভক্তি ও স্নেহ থাকে, ভাহা হইলে তুমি. এই 
সমুদিত পাপ-বুদ্ধি বিনিবর্তিত কর। আমি 
মনে মনেও ধর্্মাত্মা, কৃতজ্ঞ, শ্রুত-শীল-সম্পন্ন, 
মহাত্মা পিতার অপ্রিয় কাধ্য করিতে অভি- 
লাষ করি না। যদ্দি তুমি নিয়ত আমার 
হিত ও প্রিয় কার্য্য করিতে মানস কর, তাহা 
হইলে আমি বনগমন করিলে তুমি একাস্তিক 
ভক্তি সহকারে অকপট হৃদয়ে মহারাজের 
শুশ্রুধা করিবে । তিনি পিত। ও প্রত্যক্ষ 
দেবত1; তুমি যথাসাধ্য আমার এই কামনা 
পুর্ণ করিবে। 
লক্ষ্মণ! আমি বনগমন করিলে মহা 
রাজ যাহাতে আমারু নিমিত্ত উৎকিত ন! 
হয়েন, তুমি সেইরূপ করিয়া প্রযত্ব মহকারে 
তাহার সেবা-শুশ্রাষা করিবে । আমি বনকাঁসী 
হুইলে তুমি সমুদায় মাতাকেই অবিশেষে 
সমভাবে সমান ভক্তি সহকারে শুশ্রাষ! 
করিবে; তাহারা যাহাতে আমার নিথিতত 
সম্তপুহদয়। না! হয়েন, তদ্বিষয়ে যত্ববান 
হইবে। যদি তুমি আমার প্রিয় কর্ম করিতে 
ইচ্ছা কর,.তাহা। হইলে ধর্্দাপ্বা ভরতকেও 
আমার ন্যায়. দেখিবে এবং আমার ন্যায়. মহ 
পৃর্ববক রক্ষণাবেক্ষণ করিবে। : ৃ 
.. লক্ষণ! আমি সম্প্রতি পিভৃ'আজ্চারূপ 
গুরুতর ধর্শভার, বহন: করিতে প্রত হই- 
লাম) তুমিও প্রক্ষণে ভরতের সহিত রর 
এই-গুরুতর রাজ্যভার বহন-কন্ধ 1. 
'মহাতু। রামচন্দ্র, এইরূপ বরিলে, মাররাজ 


টড নু: “লাক্ষাণ, ঠা দইতে নিতান্তই | 





অধোধ্যাকাণ্ড। 


অবিচলিত দেখিয়া পরিশেষে কহিলেন,লোক- 
নাথ! আপনকার যে গতি, আমারও সেই 
গতি হইবে; আমি আপনকার শুশ্রষা-পরা- 
য়ণ হইয়া আপনকার সহিতই বনে বাস 
করিব। আপনি এই অযোধ্যা পরিত্যাগ 
করিলে আমিও ইহা পরিত্যাগ করিব। 
আপনি ব্যতিরেকে স্বর্গে বাস করিতেও আমার 
প্রবৃত্তি হয় না। আধ্য ! যদি আমার প্রতি 
আপনকার স্েহ থাকে, যদি আমাকে ভক্ত 
বলিয়া আপনি অনুগ্রহ করেন, তাহা হইলে 
আমি আপনকার অনুগামী হইতেছি, নিষেধ 
করিবেন না। আপনি যখন বনে বাস করি- 


বেন, তখন আমি নান! বনে বিচরণ পুর্ববক |. 


সুস্বাদু ফল ও পুষ্প আহরণ ক্রিয়া দিব। 
আমি আপনকার আন্ঞা-বাহুক ভৃত্য; আমি 
সেই মহারণ্য-মধ্যে ছুর্গম স্থানে ও বিষম স্থানে 
আপনকার সহায়ত করিতে পারিব। আর্য্য ! 
আপনি পূজ্য ও গুরু ; দেখুন, আমি আপন- 
কার প্রতি সর্বতোভাবে অনুরক্ত ; আপনি 
আমাকে পরিত্যাগ করিবেন ন1। প্রভো ! 
বনধামের সময় আমি আপনকার নিমিত 
পানীয় জল, ফল, মূল ও পুষ্প আহরণ করিব) 
সস সর্বদা আপনকার আহারের. আয়ো+ 
জনে নিযুক্ত থাকিব। . 

_ ধর্মাবৎসল ! আমি কৃতজ্ঞ ও আপন- 
কারই শরণাগত; আমি 'আাপনকাঁর অনুগমনে 
কৃতসন্কল্প ও কৃতনিশ্চয় হইয়াছি ; আপনি 
এবিষয়েআমাকে অনুমতি করুন। রঘুনঙ্দন! 


| খাক্মাকে ফোন মন্তেই নিবর্ধিত করিবেন না| : 





পর 


কেনি ক্রমেই জীবন ধারণ করিতে পারিৰ 
না। আমার বুদ্ধিতে যাহ! স্থিরীকৃত হইয়াছে, 
তাহার অন্যথা করিবেন" না। আপনকার 
অরণ্য-যাত্রায় আমি অনুগমন করিব, রা 
অগুমতি করুন। 

ভ্রাতবসল মহাযশ্গা লক্ষ, এইরূপে 
বহুতিধ অনুনয়-বিনয় করিলে মহাত্া! রামচন্দ্র 
তাহাতে অগত্যা সম্মতি প্রদান করিলেন, 
এবং কহিলেন, সৌমিত্রে ! তুমি আমার পরম- 
বন্ধু, সখা, ভক্ত ও পরম-প্রিয়তম  ,আমি 
তোমার সহিত একত্র হ বনগমন 
করিব। 

স্থখোঁচিত। দেবী ডর রাঁমচন্দ্রকে 
এইরূপে বনগমনে দৃড়:নিশ্চয় দেখিয়া ছুঃখ- 
সাগরে নিমগ্রা হইয়া কাতর হৃদয়ে রোদন 
করিতে লাগিলেন, এবং শোক-সম্তপু-হৃদয়ে 
পুনর্ধবার বলিতে প্রবৃভা হইলেন। 


০ 


দ্বাবিংশ সর্গ। 


কৌশল্যার বাক্য। . কা 

কৌশল্যা কছিলেন, বৎস! যদি পরম 
ধার্টিকের ন্যায় একমাত্র ধর্ম আশ্রয় করিয়াই 
শরীর-যাত্র। নির্বাহ করিতে ইচ্ছা কর; তাহ 
হইলে আমি' যে ধর্মানুগত বাক্য লিতেছি, 


তাহা শ্রবণ কর। বৎস! আমি বহুকষ্টে, 


বহু তপপ্যায় ও বহু নিয়মে তোষাকে লাভ, ঃ 
করিয়াছি; অতএব “আমার, বাক্য পালন 
করা তোমার অব্য-কর্তবয রাম), তোমার 











৮? 


রাষায়ণ। 





শৈশবাবস্থায় আমি বহু আশ! করিয়া তোমাকে 
প্রতিপালন করিয়াছি ; এক্ষণে তুমি উপযুক্ত 
সন্তান হুইয়াছ ;' আমি একান্ত কাতর হুই- 
যাছি, আযাকে রক্ষা কর। 
পুত্র! দেখ, আমার প্রাণ-বিয়োগ হই- 
বার উপক্রম হইয়াছে) তুমি কোন মতেই 
কৈকেয়ীর কামন! পূর্ণ করিও না। আমি 
কৈকেয়ীর নিকট চিরকালই পরিভূত ছইয়! 
আসিতেছি ; এক্ষণে আবার তাহার নিকট 
নিত্য, মানাগ্রকার নূতন নৃতন অবমাঁনন ও 
তিরস্কার সা করিতে পারিৰ না। আমি 
চিরকাল সপত্বীদিগের নিকট অবমানিতা ও 
তিরম্কৃতা হইয়া রহিয়াছি বটে, কিজ্ত তৌমার' 
মুখ দেখিয়।ই আমার সমুদায় দুঃখ দূর হইত। 
তুমি ব্যতিরেকে আমি এক রাব্রিও জীবন 
ধারণ করিতে পারিব না। হায়! পরিবদ্ধিত 
ফলবান বৃক্ষ ফলকালেই বিয়োজিত হইল! 
পুত্র! মহারাজ এক্ষণে স্ত্রীর বশীভূত, 

যথেচ্ছাচারী,কাম-পরতন্ত্র ও পাঁপাসক্ত অশুচি 
ব্যক্তির সদৃশ ; তিনি সনাতন ধর্ম ও ইন্াকু- 
দিগের কুলোচিত ধর্ম অতিক্রম করিয়! ভর- 
তকে অভিষিক্ত করিতে ইচ্ছা করিতেছেন! 
তুমি তীহার বাক্য পালন করিও ন1। পূর্বব- 
কালে মানবের মনু যেগীখ।গান করিয়াছেন, 
তাহা সর্বত্র বিখ্যাত আছে; ভুমি মেইগাথ 
শ্রবণ করিয়া আমার ঘাক্য পালনে প্ররৃত 
হজ. 

মনু বলিয়াছেম ঘে, গুরু যদি অলি 
হয়েন, যদি তাহার কার্ম্যাকার্য্য-আন না 

থাকে, যদি তিনি যথেচ্ছাঁচানে প্রন্ত্ত ছয়েন, 





তাহা হইলে তাহার বাক্য পালন কর! কর্তব্য 
নহে। এক জন. উপাধ্যায়, দশ জন ্রাক্ষাথ 
অপেক্ষাও গৌরবান্বিত; দশ জন উপাধ্যায় 
অপেক্ষাও পিতার গৌরব অধিক ; আবার 
একমাত্র জননী, পিতা অপেক্ষাও দশগুণ 
গুরুতরা ; অথবা! সমুদ্বায় পৃথিবী অপেক্ষাও 
জননীর গৌরবই অধিক। অতএব এই জগতে 
মাতার সমান গুরু কেহই নাই? অন্যান্য 
গুরু পতিত হইলে পরিত্যাগ করা যাইতে 
পারে, পরস্ত জননীকে কোন মতেই পরি- 
ত্যাগ করা যাইতে পারে না; গর্ভধারণ ও 
প্রতিপালন হেতু জননীই সর্ববাপেক্ষা গরীয়সী। 

পুত্র! মন্ুর এই গাথা-অনুসাঁরে এবং 
অন্যান্য ধর্পাশান্ত্রঅনুমারে তোমার পক্ষে 
তোমার পিত! অপেক্ষা আমিই গেৌরবান্থিতা 
ও সবিশেষ মাননীয়৷ হইতেছি। গুরুবৎমল! 
অতএব আমারও আজ্ঞা! পালন করা! তোমার 
অবশ্য কর্তব্য । রাম! আমি তোমাকে আজ্ঞা 
করিতেছি, তুমি ধর্মানুলারে রাজ্যে অভিষিক্ত 


হও। | 
সজ্জনগণ-সমচুতিত ইন্ষাকু-কুলোচিড 
আমার এই হিতবাক্য বদি তুমি যথাবৎ প্রতি 
পালন না কর, তাহ! হইলে আমাকে নিশ্চয়ই 
কাল-কবলে নিপতিত হইতে হইবে । 


ব্রয়োবিংশ স্র্থ। 


শা পিপিপি পিপিপি 


ফৌশলযার দিকট ঘামের বযাসুন্থ-বিনগ? 
হেছু প্রদর্শন পূর্বক শুযদ্-সহ্ক?য়ে জননী |. 


অধোধ্যাকাণ্ড। 


কৌশল্যাকে অনুনয় করিতে আরম্ত করিলেন 
ও কহিলেন, দেবি ! মহারাজ আপনকার ও 
আষার উভয়েরই প্রভূ; স্থতরাৎ মহারাজের 
আজ্ঞা রোধ পূর্বক আমার বনবাঁস প্রতিষেধ 
বিষয়ে আপনকার অধিকার ও প্রভূত্ব নাই। 


স্থব্রতে ! আপনি কখনো ধর্ম্পের অননুমোদিত 


কার্ধ্যে মনোনিবেশ করেন নাই; আপনি 
আমার প্রতি কপ! করিয়া চতুর্দশ বৎসর 
বনবাসে অনুমতি প্রদান করুন । 

মাত! নারীদিগের পক্ষে ভর্তাই দেবতা, 
তর্ভাই ঈশ্বর; অতএব আপনি ভর্তৃ-আজ্ঞার 
প্রতিকূলাচরণ করিবেন না। আপনি এক্ষণে 
ব্রত-পরায়ণা হইয়া নিয়ত পতি-শুঞ্রীষায় 
নিরত থাকিয়া আমার পুনরাগমন, প্রতীক্ষা 
করিবেন । আমি আপনকার প্রপা্ে প্রাউজ্ঞা- 
উত্তীর্ণ হইয়। কুশলে ও অনাময় শরীরে প্রত্যা- 
গমন করিব; আপনি স্থির হউন; শোক 
করিবেন না। আপনি অসীম তেজঃ-সম্প্ন 
সদ্‌ৃগুণশালী বিখ্যাতযশ! মহাত্া কোশল- 
রাজদিগের 'বিভ্তীর্ণ বংশে জন্ম পরিগ্রহ করি- 
যাছেন। ফুল, শীল) গুণ, আচার ও ধর্ম, 
এউছসমুদায় রক্ষা বিষয়ে আপনি বিলক্ষণ 
অভিজ্ঞ) আপনি কিরূপে ভর্তার আজ! 


(1 অতিক্রম করিতে অতিলাধ করিতেছেন! 


[ - দেবি [আমার প্রতি প্রসগ্জা হউন; মহা- 
রাঈ 'জীপনকার ভর্তা) ওর উ দেবতা) এক্ষণে 
মহারাজের মতের বিপরীত কার্য করিধেন 


আপনফাঁর, বিশেষত আমার অধশ্যাই মা 
হইবে, সন্দেহ নাই। 

দেবি। আমি ও ্বত্য প্রযুক্ত বা বাল্য- 
ভাঁব প্রযুক্ত যদি পিতৃ-বাঁক্য অধছেলম করি, 


তাহা হইলে আপনকার কর্তব্য এই যে, 


আপনি আমাকে তাদৃশত্ধর্ম-বিরদ্ধ আচরণে 
নিবারণ করিয়া বিনীত ব্যবহারের উপদেশ 
দিবেন। আপনি বিনয়-ব্যবহার বিলক্ষণ 
অবগত আছেন; আমার বুর্ধি যখন স্বভাঁ- 
বতই বিনয়-নক্সা রহিয়াছে, তখন তাদৃশ বুদ্ধি 
পরিবদ্ধিত করা ও সমধিক বিনয় ব্যবহার 
শিক্ষা দেওয়া 'আপনকার অবশ্থা কর্তব্য ) 
ধর্মাজ্ঞা ও ধর্মপরায়ণ! হইয়া! বিপরীত শিক্ষা 
দেওয়া আপনকার ন্যায় মহাবংশ-সন্তৃতা 
মহিলার বিধেয় নহে। | 

দেবি! প্রসঙ্গা হউন; আপনি আমার 
নিমিত্ত মহাঁরাজকে কোন অপ্রিয় ব! প্রতি- 
কুল বাক্য বলিবেন না) কোন দিন তাহার 


(অসস্তোষ-জনক ব। অনভির্মত ব্যবহারও করি- 


বেন না। দেবি ! আমার প্রতি কৃপা করিয়া 
মহাভাগ! ফৈকেয়ীকে অথবা মহাত্মা ভরতকে ৰ 
কিছুমাত্র অপ্রিয় বাক্য বলিবেন ন1) 8055 ঘর 


প্রতি প্রসন্ন হউম। 


মাত! আপনি আমার প্রতি ধেরপ | | 
সম্বে দৃষ্টি করেন, ভয়তের প্রতিও স্ধাতো- 
ভাখে সেইরূপ করিবেন। কৈকৈয়ীকে ভঙ্গি- 
নীর ন্যায় সগ্মেহ নয়নে দেখিধেন। বুদ্ধিমান 
্যক্তির্না বলবান ব্যক্তির লহিত কালি বিপ্লোধ 
কয়েন না, একত্র পংহিলিত' বহমখ্য চৃর্বাল 


ব্যক্তির সহিতও 'ধিরোধৈ শরবত ইয়েম 1 





৮২ 








রামায়ণ! 





অতএব আমি কোন্‌ যুক্তি অনুসারে মহাত্মা 
পিতার সহিত অথবা ভক্তিমান, অনপকারী, 
ধর্্াত্মা, বিনয়-নয্ ও প্রাণ অপেক্ষাও প্রিয়- 
তম মহাত্ত্া ভরতের সহিত বিরোধে প্রবৃত্ত 
হইব। মাত! মহাত্ম। ভরত যদি পিতৃ-দত্ত 
যৌবরাজ্য প্রাপ্ত হয়, তাহা হইলে তাহার 
দোঁষ বা অপরাধ কি ? মহারাজ পূর্ব্ধে কৈকে- 
যীকে বর-প্রদানে অঙ্গীকার করিয়াছিলেন ) 
এক্ষণে যদি কৈকেয়ী, ভর্তার নিকট সেই বর 
গ্রহণ, ক্রেন, তাহা! হইলে তীহারই বা দোষ 
কি, বলুন । সত্যবাদী মহারাজ পূর্বেবে বর- 
প্রদানে অঙ্গীকার করিয়া! এক্ষণে কৈকেয়ীর 
প্রার্ঘনানুসারে মিথ্যা-প্রতিজ্ঞতায় ভীত"হইয়! 
যদ্দি সেই বর প্রদান করেন, তাহাতে তাহা- 
রই বাদোষকি? 
দ্রেবি! মহারাঁজ বিবেচনা পূর্বক যাহ! 
ব্যবস্থা করিয়াছেন, তাহাই পরম ধর্্ম। 
মহারাজ ধর্ম হইতে বিচলিত হইবেন, এমন 
দিন যেন না আইসে। মহারাজ ধর্দ্দের মর্ম 
অবগত আছেন; তিনি সদৃত্ধশালী, সাধু, 
সত্য-পরায়ণ ও সত্যবাদী; তিনি কখনই ধর্ঘ্ম- 
পথ হইতে বিচলিত হইবেন না। 
দেবি! আপনি ধর্মার্থ-ততবজ্ঞা ও সম্ৃন্- 

শালিনী হইয়া ধর্মন্ঞ' ও ধর্ঘ-পরায়ণ, মহা 

রাজের প্রতি দোষায়োপ করিবেন না। দেধি! 
আমার প্রতি প্রসন্ন হউন ; আমি আপনাকে 
কোন উপদেশ দিতেছি না; আমি অনুনয় 
বিনয় সহকারে প্রার্থন! করিতেছি ) আপনি 
কপ। করিয়া 'আমার প্রতি: আদেশ করুন, 
| আমি বনবাসের নিমিত দীক্ষিত হুই।. .. :- 


পরম-ধার্দ্মিক যহানুভব রামচন্দ্র, লক্ষ্- 
ণের সহিত বনগমনে কৃতনিশ্চয় হইয়া! জননী 
কৌশল্যার নিকট দ্য়োভূয় এইরূপে অনুনয়- 
বিনয় করিতে লাগিলেন । 


পপ 


চভূর্বিংশ সর্গ 


পপ 


রাম-ধন-বাসে কৌশল্যার সন্মতি। 

ধর্্প্রবণ প্রিয় পুত্রের যুখে তাঁদৃশ সান্মুনয় 
বাক্য শ্রবণ করিয়া দেবী কৌশল্য৷ সাশ্রু- 
নয়নে দীনভাবে চিন্তা করিতেছেন দেখিয়া, 
মহাত্মা রামচন্দ্র পুনর্বার কহিলেন, দেবি! 
মহারাজ আ্যমাদের সফলের অধীশ্বর, গুরু ও 
ভর্ভ1/ভাহার শাসনে থাকা আপনকার ও 
আমার অবশ্য কর্তব্য। আমি এই চতুর্দশ 
বৎসর বনে বিহার পূর্বক পুনর্ববার প্রত্যাঁ- 
গমন করিয়া আপনকার আজ্ঞানুব্তা হা 
থাকিব। 

দেবী কৌশল্যা, হৃদয়-নন্দন 'নব্দম রাঁম- 
চন্দ্রের ঈদৃশ বাক্য' শ্রবণ করিয়৷ বাম্পা- 
কুলিত লোচনে কহিলেন, বত! আমি 
কোন ক্রমেই সপত্থীগণের মধ্যে অবস্থান 
করিতে সমর্থ হইব না; যদি তুমি পিতার 
আজ্ঞা পালনের নিমিত্ত বনগমনে ক্কৃত- 
নিশ্চয়ই হইস্বা থাক, তাহা হইলে ঘন্য-স্থগ- 
না “দেই বন-মধ্যে টার? গজ 





বাঃ এঞ্রাবণ টি ্ জি কদিন | 





অধোধ্যাকাণ্ড। 
+ | সাধবী রমণী ভর্তৃ-পরায়ণা, ভর্তৃত্রতা ও-ভর্তৃ- 





মাত! যে রমণীর ভর্ভা' জীবিত আছেন 
তাহার পক্ষে ভর্তাই দেবতা-স্বরূপ ; ভর্তার 
অনুবর্তিনী না হইয়া পুত্রের অনুবর্তিনী হওয়া 
কোন রূপেই তীহার কর্তব্য নহে। মহাঁ- 
রাজ আপনকার এবং আঁমার, উভয়েরই 
গুরু; অতএব আমি আপনাকে এই নগর 
হইতে, বনে লইয়! যাঁইতে কোন ক্রমেই 
সমর্থ হইব না; পতি জীবিত থাকিতে 
আমার সহিত গমন কর! আপনকার উচিতও 
নহে। মহাত্বাই হউন বা ছুরাত্ীই হউন, 
নারীজাতির পক্ষে পতিই একমাত্র গতি; 
বিশেষত মহারাজ মহাতা ও আপনকার 
দয়িত। 

দেবি! ধর্মাত্বা ভরত বিনয়-সম্পন্ন ও 
গুরু-বশুমল; আমি যেরূপ আপনকাঁর পত্র, 
ধর্মামুসারে তরতও সেইরূপ । ভরত আমা 
অপেক্ষাও আঁপনকার প্রতি সমধিক ভক্তি- 
আদ্ধা ও সেযা-গুক্রীধা করিবে । আমি ভরত 
হইতে কোন অনিষ্টাপাতেরই সম্তভাবন। দেখি- 
তেছি না।' 

আমি বনগমন করিলে, আমার পিতা 
শৌকাকুলিত হইয়া যাহাতে সা'তিপয় সন্তপ্ত- 


হৃদয়না হয়েন, তাহা! আপনি করিবেন । মহা: 


রাজ-বৃদ্ধ ও শোকে কাতর ; আমি যুবা ও 
বলবান ; পিতার নিমিত্ত যেরূপ চিস্তা করিতে 
হইতে, আমার -নিঅিত 'আপনকার সে রূপ 

করিতে হইবে না। যে নাদ্দী পতি-পরায়শ! 


| অনুবর্ধিণী 'হয়েন বা, তিনি. সাঁধুসমাজে 
ডি 





) 





ও ধর্ণাচারিগী হইয়া যত্ব পূর্বক পতির | 






























৮৩ 


বশবর্ডিনী হয়েন, তিনি ইহলোকে অতুল 
কীর্তি লাভ করিয়া দেহান্তে দেবলোকেও 
পূজিত হইয়া থাকেন। * 

* দেবি! এই সমুদায় কারণে পতি-শুঞ্জ- 
যায় নিরত1 থাকিয়া গৃহে অবস্থান করাই 
আপমকার অবশ্য কর্তব্য; সাধ্বী রমণীদিগের 
পক্ষে ইহাই সনাতন ধর্ঘ্ম। গাহস্থ-ধর্্-পরায়ণা, 
দেব-পৃজা-নিরত। ও পতি-চিতানুবর্তিনী হইয়া 
আপনি এই স্থানেই অবস্থান পূর্ববকূ-গুতি- 
সেবা করুন। মাত! আপনি ব্রতপরায়ণ! 
হইয়া বেদবিৎ ব্রাদ্ষণগণের পূজায় নিয়ত 
নিরতা থাকিয়! আমার প্রত্যাগমন-প্রত্যাশায় 
পতির সহিত এই স্থানেই অবস্থান করুন) 
আমার বিয়োগে মহাঁরাজ,যদি জীবন ধারণ 
করেন, তাহা হইলে আপনি পতির সহিত 
একত্র হইয়া আমার পুনরাগমন দেখিতে 
পাঁইবেন। 

উদার-চরিত রামচন্দ্রের মুখে ঈদৃশ 
ধর্মানুগত অন্ুুনয়-বাক্য শ্রবণ করিয়। দেবী 
কৌশল্যা সজল লোচনে কহিলেন, বম! 
তোমার মঙ্গল হউক; তুমি এক্ষণে পিতার 
আজ্ঞা পরিপালন কর। তুমি হুস্থ ও নিরা- 
ময় শরীরে কুশলী হইয়! নির্বি্ে প্রত্যা- 
গমন করিবে, আমি দেখিব। তুমি যেরূপ 
বলিলে, তদনুলারে আমি ভর্তৃ-গুল্রাধায় নিয়ত | | 
নিরত থাকিব 7 এবং আর আর যে সমু |. 
দায়' কর্তব্য কর্ম। তাহাঁও যথাসাধ্য সম্পী+: | 
দন কর? নি দিছি “হৃদয়ে কল ] 






৮৪ 


দেবী কৌশল্যা, এইরূপে বনবাসে কৃত- 
নিশ্চয় রামচন্দ্রের প্রতি দৃষ্টিপাত পূর্বক 
পুনর্ববার সহদা ছুঃখাভিভূত ও অচৈতন্য- 
প্রায় হইয়া! বাম্পগদগদ্ কণ্ঠে বন্থবিধ বিলাপ- 
পরিতাঁপ করিতে লাগিলেন । 


হু 
(পেপসি 


পঞ্চবিৎশ সর্গ। 


০ 
, প্লামচন্ত্রের নিমিত্ত কৌশল্যার স্বত্তায়ন। 


অনস্তর দেবী কৌশশ্যা কিঞ্চিৎ আশস্ত 
হুইয়! অশ্রু-কলুধিত-লোচনে কাতর বাক্যে 
রামচন্দ্রকে কহিলেন, সর্বলোকপ্রিয় ! সর্ধব- 
জন-হিতৈষিন! ধর্্াত্মন! তুমি কখনও ছুঃখের 
মুখ দেখ নাই; তুমি মহারাজ দশরথের গুরসে 
বিশেষত আমার গর্ভে জন্ম পরিগ্রহ করিয়া 
কিরূপে নিরন্তর ছুংখ ভোগ করিবে! ধাহাঁর 


ছোজন করিয়! থাকে, তুমি তাহার প্রিয়তম 
পুত্র হইয়া কিরূপে মুনিজনের ন্যায় বন্য 
ফলমূল ভক্ষণ করিয়া জীবন ধারণ করিবে !. 
1 মহারাজ অতীব-গুণ-সম্পন্ন প্রিয়তম পুত্রকে 
| জ্য হইতে নির্বাসিত করিলেন, এ কথায় 
কোন্‌ ব্যক্তি বিশ্বাস করিবে! কোন্‌ ব্যক্তিই 
| বা ঈদৃশ দারুণ বার্তা শ্রবণে ভীত ও শঙ্কিত 
[| নাহইবে! বতুস! বিয়োগ-ছুঃখ-সমুদ্ভুত এই 
(| লোকাপবার-ছুতাশন, 'তোমারই বিয়োগাঁ- 
৷ | নালে পরিচালিত হইয়া আমাকে দ্ী করিতে 
| থাকিবে !--চিস্তা ও যাম্সারপ মহাধূমে সথা- 





দ্বাসদানীগণও সর্বদা অপূর্বব হ্ম্বাছু অন্ন 


চ্ছন্ন, নিশ্বাস ও গ্ানিরপ টা তোমারই 








গুণ-গ্রাম-রূপ মহা-ইন্ধমে উদ্দীপিত হইয়া 
আমাঁকে নিশ্চয়ই দগ্ধ করিবে, সঙ্দোহ নাই । 

শীতাবসানে বহি যেরূপ শুষ্ক তৃণ দগ্ধ 
করে, তোমার বিয়োগে আমার শোকাঁগি 
নিরস্তর প্রস্বলিত হইয়া! আমাকেও সেইরূপ 
দপ্ধী করিতে থাকিবে । আমার ইচ্ছ1 হই- 
তেছে, ধেন্ছু যেরূপ বাহুল্য প্রযুক্ত বসের 
পশ্চাঁৎ পশ্চাহ ধাবমান! হয়, আমিও সেইরূপ 
পুত্রবাৎমল্টের বশবর্তিনী হইয়া তোমার 
পশ্চাৎ পশ্চাঁৎ গমন করি। 

দেবী কৌশল্যা শোক-বিহ্বলা হইয়া 
এইরূপে করুণ স্বরে বিলাপ করিতে লাগি- 
লেন দেখিয়া, মহাত্মা রামচন্দ্র পুনর্ধধার 
তীহীকে কুছিলেন, মাত! মহীরাঁজ কৈকেয়ী 
কর্তৃল প্রঞ্চিত হইয়াছেন ; আমি বনে গমন 
করিতেছি ; ঈদৃশ অবস্থায় যদি আপনিও 
মহারীজকে পরিত্যাগ করেন, তাহা হইলে 
আমার বোধ হয়, তিনি কখনই জীবন ধারণ 
করিতে পারিবেন না| মাত! পতিকে 
পরিত্যাগ করা কোন মতেই' প্রশস্ত ও 
ধর্মানুগত নহে; আপনি সেই লর্বজন- 
বিগর্ধিত পতি-পরিত্যাগ মনেও করিবেন নী। 


মহারাজ আপনকার ভর্তা, প্রভু ও ঈশ্বর) | | 
তিনি যে-পর্যস্ত জীবিত থাকিবেন, আপনি | | 


সেই পথ্যন্ত অসাধারণ ভক্তি সহকারে দেখ- | | 
তার ব্যায় সাহার সেবানআহ। করিতেন? | 
ইহাই সনীতন ধর্ম জিপ 1. 

সবি চারে গত 
আপমকাঁর কর্তব্য নহে) পতিই' আঁপনফার | | 
গরম দেখতা; আপনি এই: স্থানে অবস্থান ] 

















 অযোধ্যাকাওড। 





পৃর্র্ক পতির আরাধনা করুন। দেবি | আপন- 
কাঁর.জীরন ও শরীরের উপর একমাত্র মহা- 
রাজেরই প্রতৃত্ব আছে; অতএব আমার 
সহিত গমন করা কোন মতেই আপনকার 
উচিত হইতেছে না। 

ধর্মজ্ঞা দেবী কৌশল্যা, রামচন্দ্রের মুখে 
ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া তাহাকে বনগমনে 
কৃতনিশ্চয় ও উতস্থক দেখিয়া অগত্যা তদ্‌- 
বিষয়ে সম্মতি প্রদান করিলেন এবং কাতর 
হৃদয়ে প্রাস্থানিক স্বস্ত্যয়ন করিতে প্রবৃত্ত 
হইলেন। তিনি বাপ্পবারি নিবারণ পূর্বক 
বিশুদ্ধ জলে আচমন করিয়া যথাধিধানে 
রামচন্দ্রের নিষিত শাস্তি-স্বস্ত্যয়ন করিতে 
লাগিলেন । তিনি গন্ধ পুষ্প ও বন্বিধ স্থুরম্য 
পৃজোপহার দ্বারা সংযত হৃদয়ে *ঘগাবিধি 
দেবগণের অর্চন| করিয়। প্রণাম পুর্র্কক রাম- 
চন্দ্রকে নিন্মাল্য-মাল্য; গন্ধ ও হব্যশেষ প্রদান 
করিলেন। পরে তিনি গাঢ় আলিঙ্গন পূর্বরক 


মন্তক্ষে আত্ত্রাণ লইয়া দক্ষিণ হস্তে রাক্ষস- 


বিনাশক' ওয়ধ বন্ধন করিয়া দিলেন এবং 
কহিলেন, বস! তোমাকে কোন মতেই 
| নিবারণ করিতে পারিলাম না ; এক্ষণে তুমি 
গন রূর ) পরস্ত তোমার. বনবাসংব্রত পরি- 
সমাপ্ত. হইলেই কাল-বিলম্ব ন! করিয়া ত্বরাঁয় 
| প্রত্যাগমন করিবে ; সাধুগণের অবলছ্িত 
পথ অতিক্রম করিও না) ৰ 
সঙুদ্র! তুমি প্রীত হৃদয়ে নিয়ম অয়লম্বৰ 


দূ ফেবহর্ম পরিপ্লালন. করিতেছ, “লই 


1 যে দেবালয়ে.যে..যে .মনেষগণকে ও যে-.যষে. 





ধষিগণকে ছুমি প্রণাম করিয়া! থাক, তস্থারা 
সকলেই তোমাকে সর্বদা রক্ষা করুন। | 
মহর্ষি রিশ্বামিত্র তোমাকে . সদ্‌গুগ-সম্পন্ত 
দেখিয়া যে সমুদায় দিব্যান্ত্র প্রদান, করিয়া 
ছেম, তৎসমুদায় তোমাকে রক্ষা করুন। 
মহাবাহো ! তুমি পিতৃ-গুজীষা বারা, মাতৃ- 
শুর্রায়া দ্বারা ও সত্যনিষ্ঠা দ্বার! সৃরক্ষিত 
হইয়! চিরজীবী হও । সমিৎ, কুশ, পবিত্র, 
বেদী, যাগমণ্ডপ, হ্থপডিল, শৈল, বৃক্ষ, ক্ষুপ, 
হ্রদ, পতঙ্গ, পন্নগ ও সিংহ, ইহারাও তোমার 
রক্ষা কার্ধ্ে প্রবৃত্ত হউক। 

অনন্তর দেবী কৌশল্যা স্পেহ-নিবন্ধন 
প্রিয়তম পুত্র রামচন্দ্রকে এইরূপ আশীর্বাদ 
করিয়। পুনর্ববার স্বস্ত্যয়নের নিমিত্ত এই মন্ত্র 
পাঠ করিতে লাগিলেন যে, বৎস! সাধ্যগণ, 
মরুদগণ ও মহধিগণ তোমার মঙ্গল করুন) 
ধাতা ও বিধাতা তোমার মঙ্গল করুন ; পুষা, 
ভগ ও অর্ধ্যমা, তোমার মঙ্গল করুন) কুবের, 
বরুণ ও বন্থগণ তোমার মঙ্গল করুন; মিত্র 
ও আদিত্যগণ তোমার মঙ্গল করুন) রদদ্রগণ 
তোমার কল্যাণ করুন) দিক, বিদিক, বৎসর, 
মাস, রাত্রি, দিন ও মুহুর্ত, ইহার! তোমার 
শ্রেয়ঃসাধন করুন। 


জর (]. 
বহ্বি ছানা শিখালা হ ব্বন্বি দুষা নলীঃজ্ঘানা ॥ 
অহত্য: ভহ্বি,হাজা ঘ জাত হন্তমি: বন্ব।.. || 
মির সাবি আহযাব. রা 


দা ৪ ৰ 





বৎস! পূর্বকালে যে সময় দেররাজ 
ইন্দ্র, বৃত্রান্থর বধ করিবার নিমিত্ত যাত্রা 
রুরেন, সেই সময় সমুদয় দেবগণ তাহার 
নিমিত্ত যে মঙ্গলাচরণ করিয়াছিলেন, তুমি 
সেই মঙ্গল-ভাজন হও। বিহঙ্গরাজ ফখন 
অস্ত আহরণের নিমিত্ত গমন করেন, তখন 
তাহার নিমিত্ত বিনত। যে মঙ্গলাচরণ ক্রিয়া 
ছিলেন, তুমি সেই মঙ্গল-ভাজন হও । 

বস! সাঙ্গোপাঙ্গ বেদ, সমুদয় বিদ্যা, 
অথর্ধ-বেদোক্ত সমুদায় মন্ত্র, ধৃতি, ন্বৃতি ও 
[ মেধা তোমাকে সর্ববতোভাবে রক্ষা করুন| 
দিদ্ধগণ, দ্েবর্ষিগণ, নিশ্মল-হৃদয় ব্রহ্ধ ধিগণ, 
ভূজঙ্গগ্ণ, বিহঙ্গগণ ও পিতৃগণ, ইহার চতু- 
দিক হইতে তোমাঁকে রক্ষা করুন। বৎস! 
দেবসেনানী ক্বন্দ, মহেশ্বর, নারদ, মোম, 
শুক্র, বৃহস্পতি, সপ্তর্ধিগ্ণ, নক্ষত্রগণ, গ্রহ- 
গণ, নক্ষত্রগণের অধিষ্ঠাতৃ'দেবতাগণ ও দিব্য 
জ্যোতিক্বগণ তোমাকে সকল স্থানেই সর্ববতো- 
ভবে রক্ষা করুন । | 

বদ! তুমি যখন যুনিবেশ ধারণ পুর্ববক 
মহাবনে বিচরণ করিবে, তখন উগ্রবিষ ভুজ- 
জমগণ তোমার নিকট যেন সৌধ্য মূর্তি ধারণ 
করে। পুত্র ! অরণ্যনিবাসী রাক্ষসগণ, পিশাঁচ- 
গণ, যক্ষগণ, মাংসাশী জীবগণ ও অন্যান্য বন্য 


হিং জন্তগণ তোমার শ্রেয়ন্কর হউক। পতঙ্গ- 


গণ, বৃশ্চিকগণ, কীটগণ, দংশগণ, যশকগণ, 
সরীস্পগণ ও উগ্রবিষ বন্য জস্তগণ তোমার 
মঞ্গলের নিমিত বিচরণ করুক । বতম! মহাঁ 
| | যাতজগগ, বরাহগণ, গণ্ারগণ, লিংহগণ, খক্ষ- 

| 1 গণ ও অহিষগণ তোমার সক্কলকর হউক। 


অরণ্যমধ্যে যে সমুদায় মাংলাশী 'ভীঘণ জীব, 
নিরস্তর মৃগরূপ ও দ্বিজরূপ ধারণ পূর্বক 'অথযা 
অন্যান্য বহুবিধ রূপ ধারণ পূর্বক পরি- 
ভ্রমণ করে, আমি তাহাদের নিকট প্রার্থনা 
করিতেছি, তাহারা তোমার কল্যাণকর 
হউক। 

বস ! আঁকাঁশচর জীব জমুদাঁয় হইতে 
তোমার মঙ্গল হউক; ভূচর জীব সমুদায় 
হইতে তোমার মঙ্গল হউক) জলচর জীব 
সমুদয় হইতে তোমার মঙ্গল হউক ; দিব্য 
জীব সমুদায় হইতে তোমার মঙ্গল হউক। 
বন! সর্বলোকপ-প্রতু ব্রহ্ষা, ভ্রিলোকনাথ 
বিষুঃ ও বৃষত-বাহন মহেশ্বর, ইহ্ীরা তোমাকে 
অরণ্যমধ্যে নিয়ত রক্ষা করুন। 

ওলা তোমার স্থখে জীবিকা নির্বাহ 
হউক; তোমার হৃখে কালাতিপাঁত হইতে 
থাকুক; তোমার সমুদায় মনোরথ ম্ুসিদ্ধ 
হউক) তুমি কল্যাণ-ভাঁজন হও । ৰ 

অনন্তর দেবী কৌশল্যা,কৃতকর্ধ্মা শ্রোরির 
্রাক্মণ ছার! অগ্নি আনয়ন পুর্ববক্‌ রামচন্দ্রের 


মঙ্গল বিধানের নিমিত ঘথাবিধি হোম করাই-। 


লেন; তিনি ঘ্বৃত, সমিৎ। শেতমাঁল্য ও শ্বেত 
সর্ষপ আনাইয়া দিলেন। উপাধ্যায়, রাদ- | |. 
চন্দ্রের অনাময় ও কুশলের 'মিমিভ-যখ/ | $ 
বিধানে হোম করিয়! শাস্তির উদ্দেশে ,ছুত- | | 
শেষ দ্বারা যথাক্রমে বাস্ছ বলি প্রাণন করি-! | 
লেদ। পরে তিনি অন্যান্য 'ব্রাঙ্গণগণের 
সহ্ছিত একর হইয়া মধু, দধি,-হৃত ও অক্ষত 


(ছারা স্বস্তি বান চি যথাবিধানে “বন 








অয্বোধ্যাকাগড। 


৮ 





+ক্মনস্তর় যশত্বিনী রাম-মাতা .কৌশল্যা, 
ভ্রাহ্মগগণকে আশাতিরিক্ত দক্ষিণা প্রদান 
করিয়! রামচন্দ্রকে কহিলেন, বস! অম্ৃত্- 
মস্থন-সময়ে হুরগণ 'অন্থুর-বিনাশে উদ্যত 
হইলে অদিতি যে মঙ্গলাচরণ করিয়াছিলেন, 
তুমি সেই মঙ্গল-ভাজন হও । ত্রিবিক্রম বিষু 
যখন বামনরূপে বলির নিকট গমন করেন, 
তখন অদিতি যে মঙ্গলাচরণ করিয়াছিলেন, 
তুমি সেই মঙ্গল লাভ কর। ন্সমুদায় খষি, 
সমুদায় সাগর, সমুদ্ায় দ্বীপ, সমুদায় বেদ, 
সমুদায় লোক ও সমুদাঁয় দিক তোমার মঙ্গল 
করুন। 


. দেবী কৌশল্য। এইরূপে পুত্রের মঙ্গলা- |. 


চরণ করিয়! ভীহার শরীরে গন্ধ দ্রব্য বিলে- 
পন করিয়৷ দিলেন। পরে তিনি -বিশল্য- 
করণী ও অন্যান্য প্রত্যক্ষ-ফলা ওষধি প্রান 
করিয়া মন্তকে আত্্রাণ পূর্ববক কহিলেন, 
বদ! এক্ষণে গমন কর; যখন নিয়ম পূর্ণ 
'হুইবে,. তখন ভূমি নীরোঁগ শরীরে অধোধ্যাঁয় 
প্রত্যাগত হইয়া রাজলম্ষমী কর্তৃক সেবিত 
হইবে, দর্শন করিব। 
দেবী কৌশল্যা এইক্পপ বলিয়া! পুনর্ববার 
আলিঙ্গন পূর্বক মস্তকে আয্্াণ লইয়৷ কহি- 
লেন, বৎস! : পুনঃ-প্রত্যাগমনের নিমিত্ত 
এক্ষণে গমন কর ; তুষি যখন বনবাঁস হইতে 
| সমূৃভীর্ঘণ হইয়া লঙ্গমণের সহিত পুনরাগমন 
| করিবে, তখন মবোদিত খ্ণচিলোর “যা 
| ছানি ধতোমাকে সন্দর্্বকক্পিব1 . ." 
. আদি, দেবদেক মহাদেব প্রভৃতি, যে সমু- 
্‌ দা বেবগণের পুজা রিয়া 





। যে. সমুদা় টি সংহত ছদযে ফেবগণের ও.পিতৃগ্ন 


মহ্র্ধিগণের ও পিভৃগণের অর্চন1 করিয়াছি, 
তাহাদের সকলের নিকটই এক্ষণে প্রার্থনা | 
করিতেছি যে, তাহার! হুদীর্ঘ বনবাস-কালে 
তোমার মঙ্গল-বিধান করুন। দেবী কৌশল্য। 
কৃতাঞ্জলিপুটে অশ্রপূর্ণ লোচনে এইবূপে 
স্্ত্যয়ন-ক্রিয়া সমাপন, করিয়া, রামচন্দ্রকে 
প্রদক্ষিণ পূর্ববক পুনঃপুন গাঢ়রূপে আলিঙ্গন 
করিতে লাগিলেন। 
প্রস্বলিত-হুতাঁশন-সদৃশ-সমুজ্বল-কাস্তি 
মহাঁযশ! রামচন্দ্রও মাতৃচরণে পুনংপুন প্রণাম | | 
করিয়া জনক-নন্দিনী সীতার নিকট বিদায় । 
লইবার নিমিত্ত গমন করিতে প্রবৃত্ত হইলেন। 


বড় বিশ সর্থ। 





সীতার নিকট রামের'বিদায় প্রার্থন। 
দেবী কৌশল্যা কর্তৃক কৃত-্বত্ত্যয়ন রাজ- 

কুমার রামচন্দ্র, এইরূপে মাহৃ-অনুমতি লইয়া 
মাতার চরণে স্লাষটাঙ্গে প্রণিপাত পুর্ববক লক্ষম- 
পের সহিত বহির্গত হইলেন। তিনি জন-..] 

ঘ-সন্কুল রাজমার্গ হ্শোঁভিত করিয়া জন-. 
গণের অয়ন-মন হরণ পৃর্র্বক গমন করিতে 
লাগিলেন। 

_ ভর্ভূ-পরায়ণা বিদেহরাজ- মন্দিনী সীতা, 


এ পর্ধ্যস্ত এই সমুদায় বিষয় কিছুই জানিতে 


পারেন নাই; তিনি তৎকাঁলে অনন্য-ন্জদয়ে |. 
ভর্তার ঘৌবরাঁজ্যাতিষেক প্রতীক্ষা! করিতে” 
ছিলেন; তিনি রাধর্ত অনভিজ্ঞ ছিজেন/না, 














৮৮ 


ক্লামারণ। 





| শরগাপন্গ! হইয়! মল প্রার্থনা করিতেছিজেম। 
তিনি রামের আগমনের আকাঞ্ষায় নিজ গৃহ- 
মধ্যে উপবিষ্টা ছিলেন) এক একবার পতি- 
দর্শন-লীলসায় দ্বারদেশে দৃষ্টিপাত করিতে- 
ছিলেন;--ঈদৃশ সময়ে মহাত্মা রামচন্দ্র লজ্জা- 
ভরে কিঞ্চিৎ অধোমুখ হইয়। তক্ত, অনুরস্ত, 
অনুগত ও প্রহউ জনগণে সমাকীর্ণ, হৃসজ্জী- 
কৃত নিজ সদনে সহসা প্রবিষ্ট হইলেন। 
মনোহুঃখ-সমম্থিত ঈষত-ম্লীন-বদন অও্রীত- 
হৃদয় কাতর রামচন্দ্র, গৃহাভ্যন্তরে প্রবিষ্ট 
হইয়াই দেখিলেন, বিনয়াচার-সম্পন্ন! প্রাণা- 
পেক্ষাও প্রিয়তম] দেবী লীতা। বিনীত ভাবে 
তদগতচিত্তে গৃহ-মধ্যে উপবিষ্ট আছেন। 
| সীতাও রামচন্দ্রকে দেখিবামান্র প্রত্যুদ্গমন 
পূর্বক প্রণাম করিয়৷ তাঁহার পার্খবর্তিনী 
হইলেন। ধর্ম্াত্বা রামচন্দ্র, প্রণয়িনী সীতাঁকে 
দেখিয়া আস্তরিক শোক সংগোপন করিতে 
সমর্থ হইলেন না; তাহার আকার-প্রকারে 
শোক-চিহ্ গ্ম্প্উট লক্ষিত হইতে লাগিল। 
বরারোহা। সীতা রামচন্দ্রের মুখকমল জান 
. দেখিয়া অস্তরে কোন দুঃখ উপস্থিত হইয়াছে 
বুধিতে পারিয়া বিহ্বল হৃদয়ে কম্পান্থিত 
| কলেবরে কহিলেন, এ কি! আজি কারহস্পত 
যোগ উপস্থিত; তত ব্রাহ্মণগণ বলিয়াছেন, 
অদ্য 'পুষ্যাযোগে আপনকার যৌবরাজ্যাভি- 
ষেক হইবে; আপনি এই আনন্দের সময় কি 
নিমিত ছুর্মনায়মান হইতেছেন! আজি কি 
নিষিতত পূর্ণচন্্র-মণডল-সদৃশ: আপনকার বদন- 
মণ্ডল শত-শলাকা-হুশোভিত হুচারু- শ্বে্- 
4 চত্রে আবৃত হইয়া শোছমান হইতেছে না! 


পন্মপলাশ'লোচন! পুর্ণশশঘর-মণুল-সঙ্গিত 
আপনকার চারু যুখমগ্ডল আজি কি-নিমিত্ 
চামর ও ব্যজন দ্বারা বীজামান হইতেছে 
না! প্রিয়তম! যৌবরাজ্যাভিষেক উপস্থিত 
দেখিয়া আর্জিকি নিমিত্ত সৃত, মাগধ ও 
বন্দিগণ আপনকার স্তরতি পাঠ করিতেছেন 
না! আজি অভিষেকের উদ্দেশে ব্রা্ষণগণ 
কি নিমিত্ত আপনকার মন্তকে যখাবিধানে 
মধু ও দধি প্রদান করিতেছেন না ! আজি 
কি নিমিত্ত প্রধান প্রধান মন্ত্রিগণ, প্রজাগণ) 
সেনানীগ্রণ ও কিঙ্করগণ আঁপনকার যৌব- 
রাজ্যাভিষেকের অনুষ্ঠান করিতেছে না! 
নাথ! আজি কি নিমিত্ত মহাতুরঙ্গাউক- 
যুক্ত ুরম্য-মণি-কাঞ্চন-বিভৃষিত আপনকার 
স্তৃত দেখিতেছি না! আজি অভি- 
বেকোহদবে কি নিমিত্ত শুভলক্ষণ-লাঞ্থিত 
মদত্রাবী প্রধান মত্ত মাতঙ্গ আপনকাঁর অনু- 
গামী হইতেছে না! আজি কি নিষিত্ রাজ- 
লন্ষমী-সৃচক বিজয়াবহ গভলক্ষণ-সম্পন্ন-শ্বেত- 
বর্ণ প্রধান তুরঙ্গ-রাজ আপনকার, রা 
হইতেছে না! | 
মৈথিলী শঙ্কাকুলিতা রঃ ডি 
জিজ্ঞাসা করিলে ধীর-প্রক্কৃতি সত্বস্ুগাবলক্ী 
রামচন্দ্র, গাস্তীর্্য অবলম্বন পূর্বক কহিলেন, 
মৈথিলি ! ভুমি রাজরধষি-বংশে জন্ম পরিগরছ |: 
করিয়াছ, তুমি ধর্মজ্ঞা ও সত্যবাঁদিনী ; আমি । 
এক্ষণে যাহা বলিতেছি, স্থির হইয়া রা | 
কর) চঞ্চল বা ব্যাকুল হুইও-নী1 3১৮ 
- আমার পিতা মহারাজ দশয়থ: সবাদী 
গু লত-প্রতিজঞ; রি জোন বিষয় প্রথমত |. 





অঙ্গীকার করিয়া পশ্চাঁৎ তাহার অন্যথা 
করেন না। পুর্ববকাঁলে তিনি এক সময় দেবী 
কৈকেয়ীর প্রতি প্রীত হইয়া দুইটি বর 
প্রদান করিবেন, অঙ্গীকার করিয়াছিলেন ; 
এক্ষণে আমার যৌবরাজ্যাভিষেকের আয়ো- 
জন হইলে কৈকেয়ী সেই দুইটি বর প্রার্থনা 
করেন ; সেই ছুইটি বরের মধ্যে প্রথম বর 
দ্বারা আমার চতুর্দশ বৎমর বনবাসও দ্বিতীয় 
বর দ্বারা অযোধ্যায় ভরতের বাঁজ্যাভিষেক 
প্রার্থিত হইল। ধণ্মশীল মহারাঁজও অনন্য- 
গতি হইয়া কৈকেয়ীকে সেই দুই বর প্রদান 
করিয়াছেন ; এক্ষণে ভরত অযোধ্যার অধি- 
পতি হইবেন; আমি বনগমনে উদ্যত হইয়! 
তোমাকে দেখিতে ও তোমার সম্মতি লইতে 


আপিয়াছি; আমি. বিনয় বচনে তোশব্‌ নিকট 

বলিতেছি, তুমি ধৈর্য্য অব্লম্বন পু্বক 

আমর বনগমনে সম্মতি প্রদান কর। 
প্রিয়ে! আমি যত দিন প্রত্যাগমন ন! 


করিব, তত দিন তুমি শ্বশুর ও শ্বশ্রীকে আশ্রয় 
করিয়৷ অবস্থিতি করিবে ; নিরস্তর ভীহাদের 
সেবা-শুজ্রষা করিবে। স্থন্দরি! তুমি আমার 
আশ্রয়'জনিত অচিমানে গৌরবিণী হইয়া 
ভ্ভরতের সমীপে কদাপি আমার প্রশংনা করিও 
না$ঃ.কারণ যাহার] এশ্বধ্-মদে মত্ত, তাহার! 
গরের প্রশংসা 'কখনই সঙ্থ করিতে পারে 


না; অতএব তুমি ভরতের সমক্ষে কখনও ' 


জামার প্রশংা.বা গুণ-কীর্তন করিও না। 
তুমি কদাপি ভরতের প্রতিকূলাচরণ করিও 


না" ব্য তাহার নিকট, হার অনুকূল 
'আজিরণ করিবে. জনক-তনয়ে| মহারাজ, 


৮৯ 


তরতকে যৌবরাজ্য প্রদান করিতেছেন; ভর- 
তই এক্ষণে পৃথিবীর রাজা হইবেন; ভরত 
যাহাতে প্রসন্ন থাকেন, তুমিন্তদন্ুরূপ আচরণ 
করিবে। 

॥ প্রিয়ে! অদ্য আমি পিতাকে সত্যদন্ধ 
করিবার নিমিত্ত তাহার নিয়োগ অসুসাঁরে 
বনগমুম করিতেছি; তুমি হৃদয় স্থির কর; 
ব্যাকুল বা! কাতর হইও ন1। 

প্রিয়ে! আমি 'মুনিজন-প্রিয় অরণ্যে 
প্রবেশ করিলে তুমি নিরন্তর ব্রত ও উপবাসে 
রত থাঁকিয়। কালাতিপাত করিবে।' "তুমি 
প্রত্যুষে উঠিয়া দেবগণের পৃজা ও প্রণাম 
পূর্বক পিতা দশরথকে দেবতার ন্যায় তক্তি- 
ভাবে প্রণাম করিবে । আমার নিকট সকল 
মাঁতাই সমান, তুমি তাহাদের সকলকেই 
যথাক্রমে প্রণামাদি করিবে । সীতে! ভরত 
ও শক্রত্প, উভয় ভ্রাতা আমার প্রাণা- 
পেক্ষাও প্রিয়তর; তুমি তাহাদের উভয়কেই 
ভ্রাতার ম্যায় ও পুত্রের ন্যায় সন্মেহ নয়নে 
দেখিবে। , 

প্রিয়ে ! তুমি আমার প্রতি প্রীতি নিব- 
দ্ধন ভরতকে কদাপি অপ্রিয় কথা বলিও না; 
কারণ ভরত সমুদায় দেশের অধিপতি এ গুরু, 
এবং আমারও প্রিয়।,'দেবতার ন্যায় ভক্তি | 
পূর্বক রাজার সেবা করিলে তিনি “অনুগ্রহ 
করেন) তাহা না করিলে বিশিষ্টরূপ অনিষ্ট 
করিয়া থাকেন। আপনার ওরস পুত্রও'য়দি |. 


'অপকার রুরে, তাহা হইলে রাজী তাহা 


বিনষ্ট করেন; শরপক্ষীয় কোন রযক্রি মুদি: 
উপকার করে, টি হইবে: রাজা তাহার ৰ 





উঞ. 


প্রতিও প্রীত-্বয় হইয়। অনুগ্রহ প্রক্কাশ 
করিয়। থাকেন। 
কল্যাণ! আমি বনগমন করিলে মি 
সত্যনিষ্ঠা ও ব্রত-পরাঁয়ণ! হুইয়। প্রশান্তভাবে 
এই স্থানেই বান করিবে। তুমি প্রশীস্তভটবে 
থাকিলেই ভয়তের নিকট অভিলাধান্ুুরূপ 
গ্াসাচ্ছাদনীদি প্রাপ্ত হইবে । সীতে ! আমার 
জননী কৌশল্য] বৃদ্ধা ও শোকে কাতর! হই- 
য়াছেন; আমার সন্তোষের নিমিত্ত তুমি অনন্য 
হৃদয়ে তাহার সেবা-শুজ্ৰাষা করিবে। 
প্রিয়ে! আমি দণ্ডকারণ্যে গমন করি- 
তেছি, তুমি আমার আদেশানুসারে ছুঃখ- 
শোক পরিহার পূর্ববক এই স্থানেই বাম কর। 
আমি গমন করিলে যাহাতে তোমা হইতে 
কাহারও মনে কোর্ন রূপ কষ্ট না হয়, তদ্বিষয়ে 
তুমি সর্ববতোভাবে সবিশেষ যত্ববতী হইবে। 


সগ্ডবিংশ সর্গ। 


সীতার বনগমন-পরস্তাৰ | 
] 1. শ্রিয়ভাষিণী সীতা, প্রিয়তম পতির মুখে 
|] | ঈদৃশ অপ্রিম্ বাক্য বণ করিয়। প্রণ-ফ্লোপ 
| | বশত অসুয় পূর্রবক কৃহিলেন, নাথ ! আপনি 
| : ক্ষুদ্র-চিত্রের ম্যায় একিরূপ বাক্য বলিতেছেম! 
| 1 ইহ! শ্রবণ করিলেও.লোকে উপহাস ক্ূরিবে। 
] 1 াপনকার এই বাক্য)-অন্ত্রশস্ত্রত্জ তেজঃ- 


|| লম্প্ বী্ধ্যশীলী রাষকুমার-গণের .অন্ুযূপ 
[1 হয নাই; আপ্নকার এই খ্ন্তায় গযশন্ধ় 


ৃ | বাক্য শ্রবণ, শকিধারই যোগ্য, ।. 


,. আধ্্যপুত্র ! পিত।, মাতা, ভ্রাতা, পুত্র 
ও বান্ধবগণ, সকলেই ইহলোকে ওপল্পলোকে 
পৃথক পৃথক আপন আপন কর্মফল ভোগ 
করিয়া থাকে ; পিতার কর্ম্মানুসারে পুত্র, বা 
পুত্রের কর্ম নুসারে পিতা কখনও সুখ বা 
দুঃখ ভোগ করেন ন1; সকলেই স্ব স্ব কর্মের 
ফল-ভোগী; পরন্ত একমাত্র পতি-পরায়ণ। 
ভার্ধ্যাই পতিভাগ্যের ফলছোগ করিয়া থাকে? 
অতএব আপুনি যখন যে অবস্থায় থাকিবেন, 
যখন যে স্থানে গমন করিবেন, আমিও সেই 
অবস্থায় থাকিব ও সেই স্থানে গমন করিব | 

ধর্মজ্ৰ! আমি আপনকার অনুগ্রহ দ্বারা 
ও আমার জীবন দ্বারা শপথ করিয়া! রলি- 
তেছি যে, আপনি ব্যতিরেকে আমি একা- 
কিনী স্ুর্গও বাস করিতে ইচ্ছা! করি ন্‌! । 
আপনি আমার নাঁথ, গুরু, দেবতা ও এক 
মাত্র গতি । আমি দৃটনিশ্চয় সহকারে 'বলি- 


| তেছি যে, আমি আপনকার সহিতই গমন | 


করিব। আপনি যদ্দি কণ্টকাঁকীর্গ ছুর্গম বনে 
প্রবেশ করেন, তাহা হইলে আমিও ঘঁপন- 
কার অগ্রে অগ্রে কণ্টক বিমর্দিত করিয়া |. 
গমন করিতে গ্রাকির | 
নাথ! কি.পিতা, কি মাতা, কি পুত্র, কি র 
আত্মা, কি স্বজন, কেহই, স্ত্রীলোকের | 
গতি নছে;) ইহলোকে.ও পরলোকে এক 1 
মাধ পতিই.রমধীগণের পরম গতি । আপনি 


এক্ষণে ঈর্ধাঘোষ পরিহার পূর্বক পীন্তান- |. 


শিষ্ট, সলিলের ন্যায়, আমাকে পরিত্যাগ বা 


করিঘ* সমভির্যাহারে লইয়! চুন:/্আষার |. 
».].আঙ্চি কোন, ্রসকা, কজিবেম, না), শ্রজ্োন 











হন্দ্য, প্রাসাদ, ভবন, বিমান প্রভৃতিতে বাঁ 
অপেক্ষা অথবা স্বর্গবাস অপেক্ষাও আপন- 
কার চরশের আশ্রয়ে বাস করাই আমার 
পক্ষে শ্রেয়ন্কর। নাথ! ভর্ভ-সম্িধানে নির- 
স্তর বাদ করা সকল দীমস্তিনীর ভাগ্যে ঘটিয়। 
উঠে না। পতির প্রতি কিরূপ ব্যবহার 
করিতে হয়, তছ্িষয়ে পূর্ব্বে পিতা মাতা 
আমাকে বিশেষরূপে শিক্ষা প্রদান করিয়া 
ছিলেন ; তাহার! যেরূপ উপর্দেশ দিয়াছেন, 
আমি তাহার অন্যথাচরণ করিতে পাঁরিৰ 
না। অর্ধ্য ! প্রসন্ন হউন; আমি আঁপন- 
কার সহিত নানা-মৃগকুল-সমাকুল সিংহ- 
শার্দূল-সেবিত ছুর্গম অরণ্যে গমন করিব। 
আমি আপনকার চরচ্ণর আশ্রয়ে আপন- 
কাঁর লহিত বিহার পূর্বক বনমধ্যেও উন্জর- 
ভবনের ন্যায় সখে কালযাঁপন করিব । আমি 
হাগন্ধ-কাঁনন-মধ্যে আপনকার সহিত বিহার 
পূর্ধ্বক নিয়ত ব্রত-পরায়ণ! হইয়! আপনকার 
চরণ-গুজ্রীধায় নিযুক্ত থাকিয়া অরণ্য-মধ্যেও 
ছাখে অবস্থানে করিব । 

আপনি দেবরাজ-সদৃশ-শোরর্যশালী ও 


বিষ্ু-সদৃশ-পরাক্রমশালী ; আপনি ভ্রিলোক- 


রক্ষণেও সমর্থ; ম্বতরাং আপনকার আশ্রয়ে 


। | গ্রাফিলে সাক্ষাৎ দেবরাজগ "আমাকে গ্ভি- 


। | ভৰ করিতে পনরিরেন না। আর্ধ্যপুত্র ! আমি 
] ঞকমাজ আপনকারই আশ্রিত ও ডক্ষ, 


: আছি -লাতিশয় কাতর হইয়াছি, আমাক্কে : 
নিশ্র্তিজ করিতেন না) আমি দ্য আপন": 
কাঁর...সহ্ছিত। জিশ্চল্লই + বনগমন: কর্ণ: 


ৃ মদিনা হরিলে পক্চাতপ্ানিক । 





অযোধ্যণক্কাণ্ড। 


ঠ 


অবশিষ্ট ফল-মূল ভক্ষণ করিয়া জীবন ধারণ 
করিব; একন্থান হইতে অন্য স্থানে গমন 
করিতে হইলে আমি আঁপনকার অগ্রে 
আগ্রেযাইব। আমার ভরণ-পোঁষণের নিমিত্ত 
আপনাকে কোন রূপ কষ্টভোগ করিতে 
হইবে না। 

নাথ! আমি অভিলাষ করিতেছি, আমি 
বঙ্ধল পরিধান পূর্বক আপন! কর্তৃক হুর- 
ক্ষিতা হইয়! নিভাঁক হৃদয়ে পর্বত, বন,. 
নদী ও সরোবর সকল সন্দর্শন করিব ,এবং 
আপনকার”সহিত একত্র হইয়া! হংস-কার- 
গুব-কুল-সন্কুল প্রফুল্ল -কমল-হ্থশৌভিত ধিমল- 
সলিল:পুর্ণ জলাশয়ে অবগীহুন পূর্বক ক্রীড়া 
করিব। আমি আপনকার্‌ সহিত একত্র হইয়া 
নানাকুম্থম-নিকর-স্থগন্ধি র্মণীয় বনোদ্দেশে 
প্রমুদিত হৃদয়ে বাদ করিতে ইচ্ছা করি। 
আমি আপনকার সহিত একত্র থাকিলে বনু 
সহজ্র বৎসরও এক দিবসের ন্যায় যোধ | 
করিব। নাথ! আমি আপনকার বিরহে স্বর্গে 
বাম করিতেও অভিলাষ করি না; যদি 
আপনকার সহিত একত্র হইয়া নরকে বাস 
করিতে হয়, তাহাও আমার পক্ষে স্বর্গতুল্য 
আনন্দকর বোধ হইবে। 

রঘুনাথ ! আমার শ্গাতা, পিতা ও বন্দুগণ 
উপদেশ দিয়াছিলেন যে, তুমি স্বামি-বির- 
হিতা হইয়া এক দিনও অবস্থান করিও না; 
এই কারণে আমি প্রণাম: পূর্বক, কৃতাঞ্চলি- | ] 
পুটে আপনকাঁর নিকট প্রার্থনা করিতেছি, । | 
আপি বনগমম-কালে আমাকেও সডি 
ব্যাহারে লইয়া, মু নামি মনে: মনে 






মহ 


যাহা নিশ্চয় করিয়াছি, স্ববাপনি তাহার অন্যথা 
করিবেন না ৮8 

রঘুনদ্দন ! আমি আঁপনকাঁর সহিত্ত বন- 
গমন করিব ; আপনি আমাকে নিষেধ করি- 
বেন না; আমি আপনকার চরণের আশ্রয়ে 


স্থখে বাস করিব। নরসিংহ ! আমার মনে 
অন্যভাব নাই) আমার চিত্ত সর্বদ1 আঁপনা- 
তেই অনুরক্ত রহিয়াছে; আপনি আমাকে 
পরিতয্াগ করিয়া গমন করিলে আমার স্ৃত্যু 
হইবে, সন্দেহ নাই ; অতএব আমার প্রিয় 
কার্ধ্য করুন; আমাকে লইয়া চলুন । আমার 
ভরণ-পোষণের নিমিত্ত আপনাকে কিঞ্চি 
ম্মাত্রও ভার বহন করিতে হইবে ন!। 

জনক-রাজ-নন্দিনী প্রিয়তম! সীতা এই 
রূপ ধর্মান্ুগত বাক্য কহিলেও রামচন্দ্র 
তীহ্াকে হূর্গম ভীষণ বনে লইয়া যাইতে 
সম্মত হইলেন না; পরন্ত তাহাকে বিনি- 
বন্তিত করিবার নিমিত্ত বন-বাসের দোঁষ-সমু- 
দায় বর্ণন করিতে আরম্ভ করিলেন। 





তফাবিংশ সর্গ। . 
 শীতার নিকট বনবাসের দোষ-প্রদর্শন | 
পতি-পরায়ণ ধর্-বৎসলা সীতা বনগম- 
নে নিমিত্ক তাদৃশ বিবিধ বাক্য কহিলেও 


ছখ চিন্তা করিয়া তাহাকে লইয়া যাইতে 








থাকিয়! অরণ্য মধ্যে৪ পিতৃ-গৃহের ন্যায় পরম, 


ধর্মভীক মহাত্মা রামচন্দ্র বনবাঁল-জনিত অশেষ. 


].) সম্মত হইলেন না। অনন্তর তিনি বনবাস- 















জনিত বহুবিধ দুঃখের উল্লেখ করিয়া বাগ্পা- 
কুলিত-লোচনা সীতাকে বিনিবর্তিত করিবার 
নিষিত্ত সান্ত্বনা! বাক্যে কহিলেন, সীতে ! ভুমি 
যশস্থিনী, ধর্জ্ঞা ও মহাবংশ-সন্ভৃতা) আমার 
বাক্য পালন করা তোমার সর্ববতোভাবে 
কর্তব্য ; এক্ষণে আমি যাহ! বলিতেছি, ভুমি 
মনোযোগ পূর্বক শ্রবণ কর। | 
সীতে ! তুমি এই স্থানে থাকিয়াই ধর্্মীনু- 
ান কর, তাহা হইলেই আমি স্বখী হইব। 
পরিয়ে! আমি তোমার নিকট নিক্ষেপ স্বরূপ 
মন রাখিয়া পিতার আন্ডাক্রমে পরবশ হুইয়। 
কেবল শরীর দ্বারাই বনগমন করিতেছি; 
অতএব আমি যেরূপ বলিতেছি, তাহাই করা 
তোমার উচিত হইতেছে । বনবাদে অশেষ 
দো দারুণ কউ ও দারুণ ছুঃখ। ভীরু! 
ভুমি আমার নিকট বনবামের কষ্ট সমুদায় 
শ্রবণ পূর্বক বনবাসের অভিলাষ ও আগ্রহ 
পরিত্যাগ কর। সকলেই রলিয়! থাকেন, 
বনবাসে অশেষ বিপদ ঘটিবার সম্ভাবনা | 
বনবাসে হৃদারুণ বিপদের সম্ভধেন1 জানিয়া 
তোমার প্রতি প্েহ বশতই আমি তোমাকে 
লইয়া যাইতে সাহসী হইতেছি না। র 
প্রিয়তমে ! অরণ্যমধ্যে অনেক খ্যাক্স] |. 
আছে; তাহার! মনুষ্যকে সম্মুখে পাইলেই 
জীবন-সংহার করে; অরণ্য-মধ্যে সর্বদাই 
এইকপ ব্যাঘ্রের ভয় বলিয়া বনবাসে এই 
একটি মহাছুঃখ। প্রিয়! অরণ্য-মধ্যে বহ- 
সধ্ধ্য আরণ্য মাতঙ্গ াছে ; ভাহীর! মনুষ্য 
পন্মুখে পাইলেই তৎক্ষণাৎ বিনষ্ট করে? |. 
ধনবাসে ইহাও সামান্য ছুঃখের-কায়প নহে । |. 














অযোধ্যাকাও। 


ও 





| পরিয়ে! 'অরণ্য-মধ্যে কখনও অত্যন্ত গ্রীষ্ম, 
কখনও অত্যন্ত বর্ষা এবং কখনও বা অত্যন্ত 
শীত ভোগ করিতে হয় ; কখনও বা আবার 
অত্যন্ত পিপাসা বা অত্যন্ত ক্ষুধায় আকৃল 
হইতে হয়; বিশেষত অরণ্য-মধ্যে বন্- 
বিধ ভয়ের সম্তাৰন1 ; এই জন্যই বনবাস 
ফুঃখের কারণ। পরিয়ে! অরণ্য-মধ্যে মহা- 
বিষ সর্পগণ, বৃশ্চিকগণ ও অন্যান্য সরীস্থপ- 
গণ' বাস করে; এই নিমিত্তই ষনবাসে মহা" 
কষট। 

প্রিয়ে! অরণ্য-মধ্যে গিরিগুহা'জাঁত মহা- 
রণ্য-নিবাঁপী সিংহগণের ভীষণ নিনাদ মধ্যে 
মধ্যে শুনিতে পাঁওয়৷ যায়; কখন কখনও 
বহুসগ্থ্য সিংহ, শার্দুল; হস্তী, বরাহ, ভল্গুক, 
মহাসর্প ও স্বগ নহসা! সম্মুখে উপস্থিত দেখিতে 
পাওয়া যাঁয়। কতকগুলি ভয়ঙ্কর মুগজাঁতি 
আছে, তাহারা স্থবিধা পাইলেই মনুষ্যের 
প্রাগ সংহা'র করে, অতএব প্রিয়ে! তুমি আমার 
সহিত বনগমন করিও ন].। স্থানে স্থানে ছুর্গম 
বনযার্গে নূদীর ন্যায় বক্রগামী,' ভূগর্তশীয়ী 
এরূপ অনেক সর্প আছে যে, তাহাদের 
নিশ্বাসে এবং দৃষ্টিতেও মহাবিষ থাকে । বনে 
গ্নমন করিতে হইলে'অনেক নদীও পার হইয়া 
যাইতে হয়; এই নদী-সমুদায় অগাধ ও 
পক্ষিল; সলিল-মধ্যে বৃহৎ বৃহৎ কুম্তীরও 
রহিয়াছে; কোন কোন ছুস্তর নদীর পর-পারও 
দুষ্ট হুয়'না। সীতে ! পথ লমুদায় কুশ, কণ্টক, | 
ডাঃ: গুল্ম .ও তৃপাদি দ্বার! আর্ত, 'হৃতরাং, 
অতীব রম যি কটার 

ৰ কি্সাছে ৫... ৮ ০ 


প্রিয়তম ! অরণ্যমধ্যে মনুষ্য দেখিতে 
রা না, যে দিকে দৃপ্তিপাত করিবে, সেই 
দিকেই কেবল হিংত্র জন্ত এবং বৃক্ষ, লতা, 
গুলা ও তৃণ সমূদায়ে সমাকীর্ণ ছুর্গম  স্থান। 
বৈদেহি ! অরণ্যানী-মধ্যে বু-যোজন-বিস্তীর্ 
এরূপ বন '্মাছে যে, ্নেখানে পুষ্প, ফল ব! 
জল প্রাপ্ত হওয়া যায় না; তাহ! কেবল ঘোর" 
তর হিংজ্র জন্ত দ্বারা পরিপূর্ণ। কোন ফোন 
স্থানে অনৃপ প্রদেশে পন্থল-জল প্রাপ্ত হওয়া 
যাঁয় বটে, কিন্তু তাহাঁও পর্বত. শিখর দ্বারা 
অত্যন্ত ছুর্গম। কোন কোঁন স্থান লত ও 
কণ্টকে সমাচ্ছন্ন, তাহার মধ্যে কেবল বন্য 
কুকুট' সমুদায় রব করিতেছে । 

প্রিয়তমে ! নিজ্জন অরণ্যমধ্যে ভূতলে 
কেবল বৃক্ষপত্র দ্বার! অথব! তৃণপুষ্জ দ্বারা স্বয়ং 
শয্যা প্রস্তুত করিয়া তাহাতে শয়ন করিতে 
হয়; ইহাও সামান্য কউকর নহে। প্রিয়ে ! 
বনমধ্যে কেবল বদরী, আমলকী, শ্যামাক, 
নীরার প্রসৃতি কট্‌-তিক্ত ফল-মূল আহার 
করিয়া জীবন্ব ধারণ করিতে হয়; কখন 
কখনও অরণ্যমধ্যে ফল-মূল না পাইলে বন্থ- 
দিন অনাহারেও থাকিতে হয়; ইহা অপেক্ষ। 
কষ্টকর.আর কি আছে! বনমধ্যে বন্ধল ও |. 
অজিন পরিধান করিতে হইবে; সেখানে 
দীর্ঘ-শমশ্রু, দীর্শংলোম ও জটাধারী হইয়। 
থাকিতে হইবে । বনমধ্যে শরীর, মল ও পক্ক | 
দ্বারা বিকৃত ও বাতাতপ ঘ্বারা পরিশুক্ষ |. 
হইবে; ইহা অপেক্ষা, ছুঃখ আর কি ছে? টু 

মৈথিলি! বনে বাস করিতে হইলে বীরোঁ 


ৃ চিত তুর সথান: আশ্রয় করিয়! থাকিতে. 











হইবে; মধ্যে মধ্যে উপবালও করিতে হইবে 7 
এবং কঠোর নিয়ম অবলম্বন করিয়াও কাল- 
যাঁপন কর্ধিতে হইবে । বনচরদিগকে ত্ীক্ষ- 
কালে পঞ্চতপা! হুইয়া» বর্ষাকালে নিরাবরণ 
(দেশে থাকিয়া এবং শীতকালে জলবাসী হইয়! 
অবস্থান করিতে হয়? ইহা অপেক্ষা কউকর 
(আর কি আছে! বনবাসীদিগকে প্রতি দিবম 
ষখাধিধানে দেবগণের ও পিভৃগণের পুজা 
করিতে হয়, এবং অতিথি অভ্যাগত হইলে 
তাহারও সেবা করিতে হয়। মৈথিলি! বন- 
চরদিগকে যদৃচ্ছালৰ ফল-মুলেই পরিতুষ্ট 
থাকিতে হয়; রাত্রিকালে গাঢ় অন্ধকার, প্রচণ্ড 


৷ বায়ু ও বুভুক্ষায় কাতর হইতে হয়; চভুর্দিক, 


(হইতে মহাভয় উপস্থিত হইতে থাকে; ইহা! 
অপেক্ষা অধিক ছুংখ আর কি আছে! বন- 
ষধ্যে চতুর্দিকেই নানাগ্রকার সরীষ্যপ বিচরণ 

| করিতে থাকে; তাহাঁও সামান্য কষ্টের কারণ 

নছে !বনে বাস করিতে হইলে ক্রোধ, লোভ 
পরিত্যাগ পূর্বক একমাত্র তপদ্যায় মনো- 
নিবেশ করিতে হয়; ভয়ের কারণ উপস্থিত 
হইলেও ভয় করিতে পারিবে না; ইহ 
অপেক্ষা কট আর কি আছে! 

প্রিয়তমে !' আমি অরণ্যে বাস 'করিলে 
তপস্যা ছারা অস্থি-চর্মটুবশিষ্ট হইব; আঙাফে 
সেরূপ অবস্থাপক্ন দেখিয়া কিরূপে তোমার 
আমন্দ শু প্রীতি হইবে] প্রিয়ে! তুমি আমার 
সহি ষনগ্মন করিয়া নিয়ম ও ব্রত অবলম্বন 

1 ছারা জীরঘশি্শেরীযা হইলে-তোমাকে দেখি- 

ৃ রাই.বা.কিরপে গ্গামার প্রীতি হইবে! আমি 

| অনণ্যবষধ্যে তোমাকে বাাতপে বিবর্ণশেরীয়া, 


নিয়ম দ্বার! কৃষ্ণ ও ছুঃখিতা, জিন 
মাই ছুঃখাডিভূত হইব । | 

বৈদেহি! তুমি আমার প্রণয়িনী ? আমি 
তোমার প্রতি যথেষ্ট স্নেহ করিয়া থাকি: 
তুমি আমার নিমিত্ত ভীষণ অরণ্যে গমন করিয়? 
যে অন্থি-চর্্মাবশিক্টা হইবে,আমি তাহা কদাচ 
দেখিতে পারিব ন1। প্রিয়ে! আমি দেখি- 
তেছি, বনবাষে অনেক দোষ, অনেক ছুংখ ও 
অনেক কষ্ট মাছে; অতএব তোমার বন- 
গমন করিবার প্রয়োজন নাই ; এই স্থকুমার 
শরীর অতীব কঠোর বনবাসের যোগ্য নহে। 
তুমি এই অযোধ্যায় বাস করিয়াও নিয়ত 
আমার হৃদয়-মন্দিরেই থাকিবে! তুমি আমার 
প্রাগাপেক্ষাও প্রিয়তমা ) তুমি এখানে থাকি- 
যাও আমার দুরবর্তিনী হইবে না। 

“মহাত্মা রামচন্দ্র, প্রিয়তমা পদ্ধী সীতাকে 
অরণ্যে লইয়৷ যাইতে অসন্মত হইয়৷ এইরূপ 
বহুবিধ সাস্তবন! বাক্য প্রয়োগ পূর্বক বিরত 
হইলেন। পরস্ত সীত। একাস্ত কাতর হৃদন্ে 
রোদন করিতে করিতে নও কহিতে 
লাগিলেন ।. 


পক 


দি সর্থ। 





বন-গমনের নিমিত্ত লীতার অন্গুলয়।:: .. 
জনক-নন্দিনী সীতা প্রিয়তম গতির মুখে 
ঈদৃপ-বাক্য জধণ করিয়া ছুঃখাকুলিত ছয়ে 
সাশ্রগলোচনে কহিলেম। আর্ধযপুতে ₹ আপনি 
ধধাংর যে সমুদায় ফোষ কবীর্তদ করিলেন; 
আপনকার চরণে একাস্তিক ভক্তি গনিধর, | 











ঢারাওড। 





ঈ& 





ভতসমুদ্রার়ই আমি গুণবলিয়া ধিবেচনা করি- 
(তেছি। প্রিয়তম! আমি আপনকার বাহুবল 
আশ্রায় করিয়া হুরক্ষিত| হইব; বনচারী হিং 
জন্তগণের কথা দূরে থাকুক,সাক্ষাৎ শতক্রতৃও 
| আমাকে অতিতব করিতে সমর্থ হইবেন না । 
আপনি যে পিংহ, ব্যাত্র, বরাহ প্রস্তৃতি দুর্দর্ষ 
শ্বাপদগণের ভয় প্রদর্শন করিলেন, আমি 
' আপনকার আশ্রয়ে থাকিয়। তাহাদের কাহা- 
কেও ভয় করি না। আপনি বাঁছ্যুগল দ্বারা 
আমাকে রক্ষা করিবেন, আমার ভয়ই বা 
কি,-বিপর্তিই বাকি? ঈদৃশ অবস্থায় আপন- 
কার লহিত আমার বনে বাঁস করাই শ্রেয় ; 
এখানে আপনকার বিরহে জীবন ধাঁরণ করাও 
আমার শ্রেয়ক্কর নহে ।'আমি প্রতিজ্ঞা করিয়া 
বলিতেছি, হয় আপনকার অনুমতি ক্রমে 
আমি আপনকাঁর সহিত বনগমন করিব, 
অথবা আপনি যদি আমাকে পরিত্যাগ করিয়া 
যান, তাহা হইলে আমি এই জীবন পরি- 
ত্যাগ করিব। 

-- আধ্যপুত্র ! সাধ্বী রমণী, ভর্তা কর্তৃক 
পরিত্যক্তা, হইলে অতীব ছুঃখিতা ও জীবন্মৃতা 
হুইয়! থাকে) তাঁদৃশ অবস্থা অপেক্ষা আঁমার 
ৃত্যুই শ্রেয়স্কর। . . 

রঘুনন্দন! সামুদ্ডিক- 'লক্ষণঙ্ঞ স্থুবিচক্ষণ 
ক্রাহ্মণগণ পুর্বকালে আঁমাকে বলিয়াছিলেন 
য়ে, সীতে! তোমার ষেরূপ লক্ষণ দেখিতেছি, 
ভাতে. তোমাকে বিজন, বনে বাপ করিতে 
ছাইব 8, রক্ষার সত্যবাদী, -তরান্মপদিগের 

|| সুখে ভানু বাক্য জরবগ.করিয়া অবকিআমার. 
| যযলাষখ্যে বর-বাসস্পৃহা সর্বদাই -জাগ্ররূক 


রহিয়াছে। প্রিয়তম! যদি সেই সিদ্কাদেশ 
আঁষার ভাগে অবশ্যস্তাবীই হয়, দামাকে 
যদি বিজন বনে বাস করিতেই হয়, তাহা 
হইলে তাহ! আপনকার সহিভই "ঘটুক; সেই 
সিদ্ধাদেশ অন্যথা হয়, আমি এনপ ইচ্ছা 
করি না; আমি আপনকার সহিত ধনগমম 
করিলেই সেই দিদ্ধাদেশানুযায়ী' কার্য করা 
হইবে; অতএব আমি বোধ করি, সেই 
সিদ্ধাদেশ সফল হইবার এই সময় উপস্থিত 
হইয়াছে; এক্ষণে সেই সকল স্থৃবিচক্ষণ 
্রাহ্মণগণের বাক্য অবিতথ হউক। 
আধ্্যপুত্র ! মুনিগণ বনবাস-কালে যে 
অশেষ দুঃখ ভোগ করেন, তাহা! আমার অবি- 
দিত নাই; আমি যখন কন্যকাবন্থায় পিতৃ- 
গৃহে ছিলাম, তখন কোন স্তশীল! ভিক্ষুকী 
আমার নিকট বনবাসেয় সমুদায় কষ্ট বর্ণন 
করিয়াছিলেন । রঘুনাথ! আমি আপনকার 
চরণতলে প্রণাম করিয়া! প্রার্থনা করিতেছি, 
আমাকেও বনে লইয়া চলুন; আপনকার 
সহিত বনে বা করাই আমার সম্পূর্ণ প্রার্থ- 
নীয়। নাথ! আমি আপনকাঁর সহিত বন 
গমনের নিমিত প্রস্তত হইয়! রহিয়াছি; মাপন্ব | 
কার সহিত পবিত্র বনচর্য্যাই আমার একান্ত |. 
প্রার্থনীয় ; আমাকে লইয়া চলুন, আঁপনকার 
মঙ্গল হইবে। প্রিয়তম! অরণ্য মধ্যে আমি 
আপনকায় সহিত বিহার করিব, সৃতরধংবন- |. 
চরধ্যা আমার পক্ষে হৃদয়ের উৎসধ স্বরূপ | 


ইক ইবি বত, টা বোধ, ধ হইবে 


হলবাক্ইন ০ হি টি ্‌ 











০১ 








আর্ধ্যপুত্র ! আমি আপনকার অনুগমনে 
প্রবৃত্তা হইয়া ইহলোঁকে ও পরলোকে প্রশংস- 
নায়! এবং পতিব্রতা রমণীদিগের দৃষটাস্ত-স্থল 
হইব। নারীগণের পক্ষে ভর্তাই পরম দেবত1) 
মৃত্যুর পরেও আপনকার সহিত আমার 
সংযোগ হইবে; অতএব আমি আঁপনাকে 
ছাড়িয়া এখানে একাকিনী থাকিতে পারিব 
না; আমি মনে মনে দৃঢ়তর সন্বল্প করিয়াছি, 
আঁপনকাঁর সহিত বনগমন করিব। 

আর্ধ্পুত্র! আমি পূর্বে ধর্মম-ব্যবস্থাপক 
তত্বজ্ঞ ব্রাঙ্মণদিগের মুখে শ্রবণ করিয়াছি 
যে, যে নারী ছায়ার ন্যায় ভর্তার অনুগামিনী 
হয়েন, ভর্তা গমন করিতে প্রবৃত্ত হইলে 
গমন করিতে প্রবৃত্ত হয়েন ও ভর্তা উপ- 
বেশন. করিলে উপবেশন করেন, এবং যে 
নারী সর্বদা ভর্তার সহিত একত্র থাকিয়া 
নিরস্তর ঘর্ভৃভাবেই নিমগ্রা থাকেন, তিনি 
মৃত্যুর পরেও পুনর্বার সেই ভর্তাকে প্রাপ্ত 
হয়েন।,. আমি আপনকার প্রিয়তমা অনু- 
রক্তা ভার্ধ্যা; আমি ধন্মপথে গ্লাকিয়া আপ" 
নাকে নিয়ত দেবতার ন্যাঁয় জ্ঞান করিয়। 
থাকি; আপনি কি নিমিত্ত আমাকে লইয়। 
যাইতে সম্মত হইতেছেন না! মহাবীর! 
আমার স্বভাব, ব্রত। ও আচার সমুদায়ই 
আপনকার অনুরূপ) আমি ছায়ার ন্যায় 
আপনকার অনুগত হইয়! রহিয়াছি ; আপনি 
আমাকে মুনিজন-প্রিয় বনে লইয়া উলুন। 
প্রিয়তম ! আামি জাপনকার পাদল্পর্শ করিয়। 
বলিতেছি, 'ভ্বামাকে বনগমনে কৃতনিশ্চা 
(28/৪৪:৪৪৫৫ 


নাযান, তাহা হইলে আমি বি টন 


পরিত্যাগ করিব । 

কলভাষিণী মৈথিলী, একাস্ত- কাতর হয়ে 
এই সমুদায় বাক্য. বলিয়া শোঁকতরে করুণ- 
স্বরে রোদন করিতে লাগিলেন; ছুঃখ-জনিত 


শোকোষ নয়ন-জল-বর্ষণে তাহার গীন-পয়ো- | | 


ধর.যুগল অভিষিক্ত হইতে লাগিল; ছুঃখ ও 
অমর্ষভরে তাহার মন একাস্ত অবসন্ন হইয়া 
পড়িল। * 

ছায়ার ন্যায় অনুগতা প্রিয়তম! সীতা 
একান্ত কাতর ও দুঃখিত হৃদয়ে তাদৃশ বিলাপ 
করিতেছেন দেখিয়াও রামচন্দ্র তাহাকে বনে 
লইয়। যাইতে সম্মত হইলেন না । তিনি 
প্রিয়তমাকে এইরূপে. রোদন করিতে দেখিয়া 
অধোমুখে বনবাঁসের বহুবিধ কউ চিন্তা 
রূরিতে লাগিলেন । 

জনক-রাজ-নন্দিনী দেবী মীত! নিরুপম- 
রূপ-লাবণ্য-সম্পন্ন প্রিয়তম পতিকে তাদৃশ 
অন্যমনস্ক ও চিন্তা-পরায়ণ দেখিয়! নয়ন"বারি 
মার্জন পূর্ববক স্থশতর-রোষ-কষায়িত-লোচনে 
পুনর্ববার কহিতে লাগিলেন। 


". 


ব্রিংশ নর্থ । 


হিরন রানার / 
_বনবাসে কৃত-নিশ্চয়! বিদেহ্রাজ-ন্দিবী | 
সীতা যখন দেখিলেন, তাহার প্রাণাপেক্ষাও 
প্রিয়তম পতি রামচন্দ্র 'প্রতিকূম' গীেই ! 
প্রত : 338 “কান যতেই কাহার |. 





অফোধ্যাফাণ্ড। 





প্রস্তাবে সম্মতি প্রদান করিতেছেন না, 
তখন রোষাবেগে তাহার অধরোষ্ঠ প্রশ্ফুরিত 
হইতে লাগিল; তিনি অভিমাঁন-ভরে উন্ম- 
তাঁর ন্যায় হইয়! বিশাল নয়নে ভর্তার প্রতি 
এরূপ তীব্র দৃষ্টি নিক্ষেপ করিলেন ষে,তাহাতে 
বোঁধ হইল, প্রণয়-কোপের অনিবাধ্য বেগবলে 
প্রীতি-পরতন্ত্র রামচক্দ্রের সমুদায় ধৈর্য্য,_ 
সমুদায় দৃঢতা,-_সমুদায় অধ্যবসায়--এক 
কালে দূরে নিক্ষিপ্ত হইল। 
কিয়ত্ক্ষণ পরে সীতা অনিবার্য ক্রোধে 
অভিভূত হইয়৷ কহিলেন,দেখিতেছি, আমার 
পিতার কিছুমাত্র বুদ্ধিগুদ্ধি নাই! তিনি, 
পুরুষাভিমানী ব্লীব ভীরুস্বভাব ঈদৃশ কা- 
পুরুষকে জামাতৃরূপ্* লাভ করিয়া আঁপ- 
নাকে কৃতকৃত্য বোধ করিয়া থাকেন! কি 
আশ্চর্য্য ! এই পৃথিবীর সমুদায় লোকই কি 
মূর্খ ও অজ্ঞান! তাহারা সকলেই বলিয়া থাকে 
যে, ভূমগ্ুপ-মধ্যে একমাত্র রামচন্দ্রই প্রচণ্ড 
মার্তগের ন্যায় তেজন্বী ও মহাছ্যতি; কি 
আশ্চর্য্য ! সজ্ঞানাদ্ধ জনগণ, সকলেই মিথ্যা- 
| দর্শনে ও ভ্রান্তি-জ্ঞানে নিতান্তই অন্ধ হইয়া 
রহিয়াছে! . 
আর্ধ্যপুত্র! আঁপনি কি দেখিয়া ভীত 
হইতেছেন! আপনকার ভয়ের কারণ কি! 
বিষগ্ন হইতেছেনই বা কেন! আপনি কি 
নিমিত্ত অনন্য-পরায়ণা প্রিয়তম] পত্ঠীকে পরি- 
ত্যর্ি' করিতে প্রবৃত হইতেছেন! প্রিয়তম ! 


1 পতিব্র্তা সাবিত্রী যেরূপ ছযমৎসেন-হত সত্য-। 


বানের প্রতিনঅনুরত ছিলেন,১১ আমিও সেই- 














কূপ একমাত্র আপনকার প্রতি অনুরাগিদী 
























৯৭ 


আপনকার স্খেই আমার সুখ, আপনকার 
দ্রঃখেই আমার ছুঃখ। আঁপনকার আশ্রয় 
ব্যতীত আমি অন্য কাহারও আশ্রয় অবলম্ঘন 
করিতে ইচ্ছা করি না।, নাথ ! আমি পতি- 
বিরহিতা হুইয়া ভরত হইতে 'ভরণ-পোষণ 
অভিলাষ করি না। আমি আপনুকার ভার্ধ্যা 
হইয়ণ অন্যের নিকট গ্রাসাচ্ছাদন গ্রহণ করিব, 
এমত মনেও স্থান দিবেন না! 'আমি যখন | 
কুমারী ছিলাম, তখন আপনি হর-শরাদন 
ভঙ্গ করিয়া! আমার পাণিগ্রহণ পূর্বক আয়াকে 
প্রিয়তম] পত়্ী করিয়াছেন ; এক্ষণে নটের১২ 
ন্যায় কোন্‌ যুক্তি অনুসারে আমাকে অন্যের 
হস্তে "সমর্পণ করিতে ইচ্ছা! করিতেছেন! 
যাহার নিমিত্ত আপনকার অভিষেকের ব্যাঘাত 
হইল, আপনি আমাকে যাহার মনোরঞ্জন 
করিয়া থাকিতে বলিতেছেন, আপনিই স্বয়ং 
গিয়। চিরকাল সেই ভরতের বশবত্তাী ও 
আজ্ঞাবাহক কিস্কর হইয়! থাকুন। 

আপনি আমাকে রাখিয়া একাকী বনে 
যাইতে পারিবেন না; আপনি তপস্যাই 
করুন, অরণ্যেই যাউন, আর ম্বর্গেই গমন 
করুন, আমি সমভিব্যাহারে যাইব, সন্দেহ 
নাই। 

আর্ধ্যপুত্র ! আমি ধাঁক্য দ্বারা, মনোদারা 
বা কর্ম দ্বার কখনও আপনকাঁর নিকট কোন 
অপরাধ করি নাই) আপনি' কি নিমিত্ত | ] 
আমাকে বিন! দোষে পরিত্যাগ করিতে ইচ্ছা! | | 
করিতেছেন! নাথ! আমি যদি ইতিপূর্বে | ৃ 
জ্ঞান পূর্বক অথবা অজ্ঞাদবশত কখন | | 
আপনকার'নিকট 'অপরাধিনী হইয়া. শাফি, 











তাছা হইলে আমি এক্ষণে কৃতাঞ্জলিপুটে 
ক্ষমা প্রার্থনা করিতেছি, আপনি সি প্রতি 
প্রসন্ন হউন। 

আধ্যপুত্র ! আমাকে পরিত্যাগ করিয়া 
যাঁওয়া ফোন ক্রমেই আপনকাঁর উচিত হুই- 
তেছে না)'আপনকার হস্ত পদ প্রসৃতি অঙ্গ 
.] যেরূপ পৃথক থাকিবার নহে, আমিও 'সেই- 
ব্ধূপ আপন! হইতে পৃথক থাকিবার যোগ্য 
মহি। বিহার-দ্ছলে বা শয়ন-মন্দিরে আমি 
আঁপ্নরার সহিত যেরূপ গমন করি, অরখ্যেও 
(সেইরূপ আপনকার পশ্চাৎ পশ্চাৎ গমন 
[ করিব, তাহাতে আমার কিছুমাত্র রি 
1 হইবে না। 

ার্ধযপুত্র!আপনকার সহিত গমন করিলে 
অরণ্যমধ্যে, পথিস্থিত কুশ, কাশ, শর, ইক, 
বনকণ্টক প্রভৃতি আমার পক্ষে কৌশেয়- 
ধসন-সদৃশ স্থখস্পর্শ হইবে। প্রিয়তম! আপন- 
কার সহিত একত্র শয়ন করিলে নবপল্লব ও 
ভৃণদ্বার। প্রস্তুত শয্যাও আমার পক্ষে রাঙ্কবা- 
জিনের কোমল শয্যার ন্যায় “ভুখস্পর্শ বোধ 
হইবে। প্রিয়তম! আপনকার সহবালে 
থাকিলে মহাবাত্য দ্বার! উড্ডীন রজোরাশিও 
আমার অঙ্গে পতিত হইয়! অপূর্বব "চন্দনের 
ন্যায় তৃত্তিকর বলিয়া অনুভূত হইবে ।- 

নাথ! আপনকার সহিত নির্জন প্রদেশে 
যদি শাদ্ল ভূতলে কুরাস্তরণেও শয়ন করি, 
তাহা হইলে তাহ! অপেক্ষা আমার হথাখের 
বিষগ্ন আরপকি গাছে! প্রিয়তম! আপনি 
[) সর্যঅধ্যে 'ষে পমুদায় লুল বা পনর 
] | আমাকে বয় হস্তে করিয়া দিষেন, তাছা 


অল্প হউক, বা অধিকই হউক, গুস্বাড়ু হউক 
বা বিশ্বাদুই হউক, আমায় পক্ষে অস্থত-তুল্য 
তৃপ্তিকর হইবে, লন্মেহ নাই। আমি আপন 
কার সহিত পৃথক পৃথক খাতু-সম্ভৃত বহুবিধ 
স্স্বাছ ফল-মূল ও স্বরভি কুদ্থম উপভোগ 
পূর্বক বিজন অরণ্যানী-মধ্যে পরম হ্থুখে কাল 
যাপন করিব ; ক্ষণমাত্রও মাতা, পিতা, বন্ধু 
বাদ্ধব বা গৃহের নিমিত্ত উতৎকষ্টিত হইব 
না। পু 

আর্ধ্যপুত্র ! আমার নিমিন্ত আপনকাঁর 
ফোন কষ্ট হইবে না) আমাকে ভরণ-পোষণ 
করিতে আপনকার কোন ভার বোধ হইবে, 
এমন বোধ হয় না। আমি আপনকার 
সহিত যেখানে থাকিব, তাহাই আমার স্বর্গ; 
এবং স্াপনকার সহিত বিরহিত হুইয়া ঘে 
স্থানে অবস্থান করিব, তাহাই আমার নরক 1 
নাথ! আমি আপনকার সহিত বনে যাঁইতে 
ইচ্ছা! করি, আপনি আমার মসস্কামনা রণ 
করুন। 

আর্ধ্যপুত্র ! আপনি আমাকে 'পরিত্যাগ 
পূর্বক গন করিলে আমি জীবন ধায়খ করিতে 
সমর্থ হইব না। নাথ! আঁমি বিষ্বোগ-ভরে |. 
ভীত। ও উদ্বিগ্া হুইয়া 'আঁপনকার শরগাপন্ন 
হইতেছি; আপনি আমাকে রক্ষ! কফ়ুন। 
রাজকুমায়! আমাকে অনন্যপয়ায়ণণ ও অবন্য- | 
গতি জানিয়াঁও যদি আপনি আমাকে বনে 
লইয়া! ঘাইতে অসশ্মত কয়েন, তাহা হইলে : 
আঁমি '্দ্যই আপনকায় সমগ্ষে বিষপান : 
পূর্বক প্রা পরিত্যাগ করিব? যি আপন- |. 
বার .বিয়ছে ক্ষদালি: বীবন, ধরণ করিতে : 








অযোধ্যাকাণড। 


পারিব না; ঈদ্ৃশ অবস্থায় বিরহ-বেদন! সহ্থ 
না করিয়া পূর্বেই জীবন বিসর্জন করা কর্তব্য। 
চতুর্দশ বসরের কথা দুরে থাকুক, আমি 
এক মুহূর্তও আপনকার ব্রিহ সহ করিতে 
সমর্থ। নহি। 

শোক-সন্তপ্ত। বৈদেহী করুণ স্বরে এই- 
রূপে বন্ছক্ষণ বছবিধবিলাপ করিয়া! পরিশেষে 
বনগমন-লাললায় ছুংখার্ত হৃদয়ে রামচন্দ্রের 
চরণতলে নিপতিত হইলেন" এবং করুণ 
বাক্যে কহিলেন, নাথ ! আমাকে রক্ষ। করুন, 
আমাকে সঙ্গে লইয়! চলুন | 

রামচক্দ্রের চরণতলে নিপতিত দেবী 
মীতা৷ তখন পর্য্স্তও রামচন্দ্রকে মৌনাবলম্থী 
দেখিয়া পরিশেষে সকরুণ তারস্বরে বাম্পা- 
কুলিত লোচনে রোদন করিতে লাগিলেন | 
হুতুদধর্য রামচন্দ্র এ পর্য্যন্ত ধৈর্য্য অবলম্বন 
করিয়! রহিয়াছিলেন, এক্ষণে জানকীর সক- 
রুণ বাক্যে বিক্ষত-হ্ৃদয় হইয়া, অরণি যেরূপ 
অগ্নি পরিত্যাগ করে, সেইরূপ চির-সংরুদ্ধ 
শোকোঞ্ বাম্প পরিত্যাগ করিলেন। প্রফুল্প 
কমলযুগ্ধল হইতে যেরূপ জলবিন্দু নিপতিত 
হয়, প্রপয়িনীর ছুঃখে সন্তপ্ত-হৃদয় রামচন্জের 
শোফাকুলিত নয়নযুখল হইতে সেইরূপ 
অশ্রবিন্দু নিপতিত হুইতে লাগিল । ফুল্লার- 
বিদ্দ, সলিল হইতে উদ্ধৃত্ত করিলে যেরূপ 
মান ও গুফ হয়, তৎকালে রামচন্দ্রের আয়ত- 
লোন মুখচজ্রও শোকমন্তাপে সেইরূপ ম্লান 
ও শপরিষ্ত্ষ হুইল |. 


আনন্তর বামচজ্,: পাদত্লে দিপতিভা 
]. শচতক্রারা হাবাতিুত গররীনীকাকে 


৯্ন 


বাহুযুগলে গাঁড় আলিঙ্গন পূর্বক উতাপিত 
করিয়া মধুর বাক্যে সাস্তবন! পূর্বক কহিলেন, 
বরাঁননে ! তোম। ব্যতিরেকে আমি . ম্বর্থেও 
বাম করিতে বাসনা করি,ন1; সাক্ষাৎ স্বয়স্তু 
হইতেও আমার কিছুমাত্র শঙ্ক! বা ভয় নাই। 

সবন্দরি ! মহোদধি,যেমন বেল! লঙ্ঘন 
করেন না, ক্ষমতা সত্বেও আমি সেইরূপ 
সাধুগণ কর্তৃক অবলশ্বিত ধর্দমাপথ অতিক্রম 
করিতে ইচ্ছা করি ন!। জ্ঞানী ব্যক্তির! বলিয়। 
থাকেন, গুরু-আজ্ঞা পালন করাই পরম 
ধর্ম ; আমি তাঁহার অতিক্রম করিতে কোঁন- 
ক্রমেই সমর্থ হইবনা। মহাত্মা পিতা আমাকে 
আহ্বান পূর্বক যেরূপ আদেশ করিয়াছেন, 
আমি তদনুবর্তা হইয়াই কার্য্য করিব; তাহাই 
সনাতন ধর্ম । জানকি ! পিতা-মাতার বশ- 
ভূত হইয়া থাকাই পরম ধর; আমি তাহা" 
দের আজ্ঞা! লঙ্ঘন করিয়া ক্ষণমাত্রও জীবন 
ধারণ করিতে ইচ্ছা! করি না। 

শুভ-ল্ক্ষণে! আমি তোমাকে রক্ষা 
করিতে সমর্থ হইলেও তোমার দৃঢ়তা! জানি- 
বার নিমিত্তই তোমাকে দমভিব্যাহারে লইয়! 
যাইতে চাহি নাই। শুভ-দর্শনে ! তুমি চির- 
কাল হখ ভোগ করিয়। আমিতেছ, তুমি কি- 
রূপে বনবাসের ছুহখ, ভোগ করিবে, এই 
নিমিত্তও তোমাকে বনে লইয়া যাইতে সম্মত |. 
হই নাই; পরন্ত আমি দ্বেখিতেছি, আমার 
সহিত বনবাস-ছুঃথ কোগ-.করিবে বলিমাই | 
তোমার. হ্প্তি.হইয়াছে।' ব্র্গজ্ঞান- 'দম্পা্গ || 
ব্যক্তির প্রীতি যেরূপ অপরিহার্ঘ্য,তুমিও ই 
রূপ আমার অপরিহার্য ।প্রিয়ে। চল, আমীর 























সহিত আগমন কর, তোমার যেরূপ অভিলাষ 
হয়, তাহাতেই প্রবৃত্ত! হও) আমি নিয়ত 
তোমার প্রিয়কার্ধ্য করিতেই উদ্যত আছি। 
সীতে ! আইস, আমার অনুগাঁমিনী হও) 
তুমি যে কার্ষেয উদ্যত হইয়াছ, তাহ! মহা- 
বংশসন্ভৃতা , রাজ-দুহিতার উপযুক্তই হুই- 
যাছে। হশ্রোণি ! এক্ষণে বনগমনের-উপ- 
যুক্ত ক্রিয়ার অনুষ্ঠান কর। চল একত্র হইয়া 
বনগমন করি; তুমি সমভিব্যাহাঁরে ন। 
থারিলে আমি স্বর্গে বাস করিতেও অভি- 
লাষ করি না! 

প্রিয়তমে! এক্ষণে ব্রাঙ্মণগণকে, সাধু- 
গ্রণকে এবং আশ্রিত ও অন্যান্য জনগণকে 
বস্ত্র, আভরণ প্রভৃতি দান কর; পরে প্রণা- 
মাদি দ্বার] গরুজনগণকে পরিতুষ্ট করিয়া 
ষত লীত্র পার, আমার সহিত গমন করিবার 
উদেঘাগ কর। 

প্রিয়ে ! মহামূল্য ভূষণ, বহুবিধ রমণীয় 
বসত সুবর্ণময় পুত্তলিকা! প্রভৃতি জ্রৌ়া-দ্রেব্য, 
শয্যা, যাঁন প্রভৃতি আমাদের যাহা কিছু 
গৃহসামত্রী আছে, তৎসমুদায়ই ব্রাঙ্ষণগণকে 
ও স্ৃত্যবর্গকে প্রদান কর। 

অনস্তর যশন্থিনী বৈদেহী, ভর্তার মুখে 
এইরূপ অনুকূল বাককশ্রবণ পূর্বক পূর্ণমনো- 
রখ! ও তাহার সহিত. বনগমনে উদ্যতা হইয়! 
প্রন হৃদয়ে কৃতবিধ্য ্রাহ্গমণগ্ণণকে ও অন্যান্য 
উপস্থিত জনগণকে ধন, রত্ব, বসন, ভূষণ 
সির প্রদান হিতে আরম্ত রিড 1. 
























চা এ. 
পিস 








জলাধায়ণ। 


একবিংশ সর্গ। 





লক্ষণের প্রতি বন-গমনের অন্ুমতি। 


শ্রীমান রামচন্দ্র সীতাকে এইরূপ বলিয়া 
বিনয়াবনত লক্ষমণকে আহ্বান পূর্ব কহি- 
লেন, সৌমিত্র! তুমি আমার প্রাণ- 
প্রতিম প্রিয়তম ভ্রীতা, সখ] ও সহায় ; আমি 
প্রণয় নিবন্ধন তোমাকে যাহা! বলিতেছি, 
তুমি তাহ! প্রতিপালন কর। তুমি আমার 
সহিত কোন ক্রমেই বনগমন করিও না; 
এই স্থানে থাকিয়া তোমাকে গুরুতর ভার 
বহন করিতে হইবে: 

মহাত্মা লক্ষণ, রামচন্দ্র যুখে ঈদৃশ 
বাক্যি শ্রবণ পূর্ববক শৌকাবেগ সংবরণ করিতে 
না পারিয়! বাষ্পাকুলিত নয়নে কাতর হৃদয়ে 
রাম ও সীতার চরণে প্রণাম করিয়। কহিলেন, 
মহাত্সন! ইতিপূর্বে আপনি আমাকে বন- 
গমনে অনুমতি দিয়াছেন, এক্ষণে আবার কি 
নিমিত্ত প্রতিষেধ করিতেছেন ! আপনি যদি 
আমাকে জীবিত দেখিতে ইচ্ছ1! করেন, তাহা 
হইলে আমাকে নিবর্তিত করিবেন না; আমি 
আপনকাঁর চরণে শরণাপন্ন হইতেছি, প্রসঙ্গ 
হউন; আমাঁকে লমভিব্যাহারে লইয়া চলুন । 
আমি আপনকার সহিত একত্র হইয়া! বিবিধ- 
বিহঙ্গকুল-সমাকুল সৃঙ্গ-সঙ্ঘ-নিনাদিত করপা- 
মধ্যে বিচরণ করিব, আপনা ব্যতিরেকে আমি 
লোকাঁধিপত্য, দেবত্ব নারাজ কিছুই 
প্রার্থনা করি না 1558 


























মহাঁতেজা রামচন্দ্র, লক্ষাণকে এইরূপে 
সম্মুখে কৃতাঞ্জলিপুটে কম্পান্িত-কলেবরে 
দণ্ডায়মান দেখিয়া কহিলেন,লক্ষমণ! তুমি ধর্্ম- 
পরায়ণ, ধীর, সৎপথবর্তী, প্রাণ-সদৃশ-প্রিয়- 
তম, বশীভূত, সখা ও স্সিগ্ধহৃদয় ; তুমি আমার 
সহিত বনগমন করিলে যশস্থিনী কৌশল্যা 
ও স্থুমিত্রার ভরণ-পোষণ কে করিবে? কোন্‌ 
ব্যক্তিই বা তাহাদিগ্ের তত্বাবধান করিবে ? 
যে মহারাজ তাহাদের সর্বতোাবে কামন! 
পূর্ণ করেন, তিনি এক্ষণে কাম-পরতন্ত্র হইয়া- 
ছেন; স্পষ্টই বোধ হইতেছে, তিনি পূর্ব্বের 
ন্যায় আর কখনই ইহাদিগের প্রতি দৃষ্টি 
রাখিবেন না। আমাদের পিতা কাম-পরবশ 
সেই মহারাজ, ভরছ্ের প্রতি রাজ্য ভার 
সমর্পণ পূর্ববক কৈকেয়ীর বশীতৃত হইয়া 
থাকিবেন। কৈকেয়ীর তাদৃশ জ্ঞান নাই) 
তিনি রাজ্য ও এশ্বধ্য-মদে অন্ধা. হইয়! 
সপতীগণের প্রতি অনুচিত কুব্যবহার করিতে 
পাঁরেন। ভরতও রাজ্যলাভ পূর্ববক কৈকেয়ীর 
বশবর্তী হইয়া থাকিবে) ছুঃখার্ণবে নিমগ্ন 
মাতা কৌশল্যাকে ও হুনিত্রাকে স্মরণও 
করিবে না ।' 

সৌিত্রে! আমি যে পর্য্যস্ত বন হইতে 
প্রত্যাগত নাহই, সে পর্য্যস্ত তুমি এখানে 
থাকিয়া নাতা কৌশল্যাকে. ও হুমিত্রাকে 


: করিবে | ভ্রাত! তুমি আমার ন্যায় মাত 
| কৌশল্যার ও কমিক্রার অন্তরঙ্গ, তৃত্তিকর ও 
| | অপরিহরণীয় দুঃখের শী্তিকর হইতে পারিবে। 

| লক্ষণ! তুমি ধর্ম; তুমি এক্ষণে আমার, 


২৬. 


অযোধ্যাকাওড। 


সাস্থনং ও 'শ্বীস-প্রঘ্ান পূর্ব্বক পরিপালন 


পরামর্শানুরূপ কার্য কর; এরূপ করিলে 
আমার প্রতিও ভক্তি প্রদর্শিত হইবে, গুরু- 
ওতধা-নিবন্ধন মহান ধর্ম্মাও উপার্জিত হইতে 
পারিবে । সৌমিত্রে ! আমার অনুরোধে তুমি 
এই স্থানেই থাকিয়া আমার বাক্যানুরূপ 
কাধ্য কর; আমর! উভয়েই, অরণ্যগমন 
করিটুল আমাদের বিরহে জননী কৌশল্য। 
ও সমিত্রীর দুঃখ ও কষ্টের পরিমীম। থাকিবে 
না। ৃ 

শ্রীমান লক্ষণ, রামচন্দ্রের মুখে ঈদৃশ | 
বাক্য শ্রবণ করিয়৷ পুনর্ববার কৃতাঞ্জলিপুটে 
কহিলেন, প্রভে। ! মাতা কৌশল্যার জীবি- 
ফার নিমিত্ত স্ত্রীধন-স্বরূপ এক সহজ্্ গ্রাম 
রহিয়াছে । তিনি আমার গ্যায় সহস্র সহ 
ব্যক্তির ভরণ-পোষণ করিতে পারেন ।-_-মন- 
স্বিনী মাতা কৌশল্যা নিজের, জননী স্থমি- 
ত্রার এবং মাদৃশ বহুব্যক্তিরও ভরণ-পোষণে 
অসমর্থা নহেন। আপনকার মুখাপেক্ষায়-- 
মাপনকা নপ্রতাপে ভীত হইয়া তরতওপরম- 
প্রযত্ব 'সহকাঁটর মাতা কৌশল্যার ও হুমি- 
্রার প্রতি ভক্তি প্রদর্শন পূর্ববক সেবা-শুজ্বাধা 
করিবেন, সঙ্গোহ নাই। মহাত্বমন! ভরত রাজ্য 
লাভ করিয়া কৈকেয়ীর পরামর্শ বশত কিংবা 
ুর্মাতি বশত অথবা! খর্ব প্রযুক্ত যদি মাতা | 
(ফৌশল্যার প্রতি আস্তরিক ততিৎশ্রদ্ধা না |. 
করে ও ভাহার রক্ষণাবেক্ষণে অ্নোযোগ | 
করে, শুরিতে পাই? তাহা হইলে আমি'সেই |. 
ক্রুর চুক্তি ছুরাত্মাকে ও ভাহার, ৮৮: | 
চা উর সার, লহ |. 
নাই , ইরা 









ধর্্মাত্বন! আমাকে বনবাসের সহচর 
করুন ; ইহাতে কিছুমাত্র ধর্মম-ব্যত্যয় হইবে 
না; আমি আপনকার অনুচর হইলেই কৃতার্থ- 
ম্মন্য হইর; আর্থনকারও ফল-মূলাহরণ 
প্রভৃতি কার্ধ্য অনায়াসে সম্পন্ন হইবে। আমি 
আপনকার 'সহিত বনগমনে কৃতসন্কল্পু হই- 
য়াছি; আমি বিজন বনে আপনকার শিষ্য/ভূত্য 
ও সহায় হইব! আমি খনিত্র, বংশপেটক, 
খড়গ, শর ও শরাসন গ্রহণ পূর্বক আপনকাঁর 
অগ্রে ঝগ্জে পথ পরিক্ষার করিতে করিতে 
গমন করিব। আমি অরণ্যমধ্যে আরণ্য ফল, 
মূল, পুষ্প ও শয্যোপকরণ তৃণ-পর্ণ প্রভৃতি 
আহরণ করিতে থাঁকিব। আপনি বনবাস- 
কালেও বৈদেহীর সহিত গিরি-কন্দরে বিহা'র 
করিবেন; আঁপনকার জাগ্রদবস্থায় ও নিদ্রা 
বন্থায় নকল সময়েই আমিজাগরিত থাকিয়া 
আপনাকে রক্ষা করিব ও আপনকার সমু- 
দায় কার্য সম্পাদন করিয়৷ দিব। 

আর্য! আমি আপনকার ক্স, দাস, 
তক্ত ও অনুগত; অপনি আশার প্রতি প্রসন্ন 
হউন ; আষাঁকেও বনে লইয়া চলুন । 

লক্গমণের ঈদৃশ বাক্যে প্রীত হইয়! ভ্রাতৃ- 
বসল রামচন্দ্র কছিলেন, ভ্রাত!' আইস, 
আমার সহিত চল ; খত্বীয়-্বজনের সহিত 
যথাযথ সম্ভাষণ পুর্ববক বিদায় গ্রহণ কর। 
রাজর্ষি জনকের ঘজ্ঞানুষ্ঠান-কালে মহাত্মা 
বরুণ প্রীত; হইয়! স্বয়ং তীহাকে যে দিব্য 
1 শরাসনদয়, অক্ষয় তৃগীরদয়/স্ম্-ভার সুদৃগ্য 
].। অভেষ্য কবচ্ছয় ও পরিস্কত-সুপতিবিভৃষিত 
| নির্মল আকাশ-তলের ম্যায় ভ্বান্বর খড়গদয় 


রামায়ণ । 





প্রদান করিয়াছিলেন, যাহা! পরিণয়-কালে 
আমরা যৌতুক স্বরূপ প্রাণ্ড হইয়াছি, এবং 
যাহা অর্চনার নিমিত্ত আচার্ধ্য-ৃুহে রহিয়াছে, 
সেইগুলি লইয়! যাইতে হইবে ; তুমি ত্বরা- 
স্থিত হইয়া গমন পূর্বক তৎুসমুদায় আনয়ন 
কর। 

সমিত্রানন্দন লক্ষ্মণ, রামচক্দ্রের এই 
বাক্য শ্রবণ করিয়া! চরিতার্থম্মন্য হইলেন, 
এবং আত্ীয়-স্বজনগণের সহিত সম্ভাষণ পূর্বক 
আচাধ্য-গৃহে গমন করিয়া সেই শরাসন- 
দয়, খড়গ-দ্বয় ও তৃণীরছয় আনয়ন করিলেন। 
পরে তিনি তৎসমুদায় রামচন্দ্রকে দ্েখা- 
ইয়! যত্ব পূর্ববক একত্র বন্ধন করিলেন । অন- 
স্তর রামচন্দ্র প্রিয়দর্শন লক্ষাণকে কহিলেন, 
লক্মনণ-: তুমি ত্বরা করিয়া আমার অভি- 
প্রায়ানুরূপ সময়েই আসিয়াছ; এক্ষণে 
আমার ধনরত্ব প্রভৃতি যে সমুদ্বায় উৎকৃষ্ট 
দ্রব্য-সামগ্রী সঞ্চিত আছে, তত্তাবং আমি 
ব্রাহ্মণগণকে দান করিব; তুমি বহু-পরিবার 
অল্পধন ব্রাহ্মণগণকে আহ্বান পূর্বক আনয়ন 
কর। যাহার! আমার মৃত, যাহার৷ আমার 
ভক্ত, যাহারা আমার আশ্রয়ে বাস করে, 
তাহাদের সকলকেও আমি জীবিকা-নির্ব্বা- 
হোপযোগী অর্থ প্রদান করিব। 

আমার প্রিয় সখা মহাবীরধ্য ব্রাহ্মণ প্রধান 
বশিষ্ঠ-পুত্র আর্ধ্য হৃষজ্ঞকে তুমি লীত্র আনয়ন 
কর; আমি ভাহাকেই সর্বাগ্রে ধন-রদ্ 
প্রদান পর্ধবক পরিতুষ করিব। 








অযোৌধ্যাকাণ্ড। 


০৩ 





দ্বাত্রিংশ সর্গ। 

ধন-বিতরণ ] রর 
অনন্তর ভ্রাতৃ-বত্সল লক্ষণ, ভ্রাতাঁর 
আজ্ঘান্ুসারে ত্বরিত গমনে স্যজ্ঞ-ভবনে গমন 


পুর্ববক বিনীতভাবে অভ্যন্তরে প্রবিষ্ট হুই- 
লেন। এই সময় স্থৃযজ্ঞ অগ্নি-শরণে ছিলেন ; 
লক্ষ্মণ তাহার নিকট উপস্থিত "হইয়া কহি- 
লেন, দ্বিজবর ! আপনকাঁর সখা আপনাকে 
দর্শন করিতে ইচ্ছা! করিতেছেন। বেদবিৎ 
স্থযজ্ঞ এই কথা শ্রবণ করিবামাত্র ত্বরান্বিত 
হইয়া লক্ষমণের সহিত রামভবনে গমন করি- 
লেন। পরে তিনি অন্তঃপুরে প্রবিষ্ট হইলে 
সীতা ও রামচন্দ্র অভ্যর্থনা করিয়া বিত্বিধ ধন- 
রত্ব প্রদান পূর্বক তাহার অর্চনা করিলেন। 
রামচন্দ্র তাহাকে স্থবর্ণময় অতুযুৎকৃষউ অঙগদ, 
কেয়ুর, বলয়, কুণ্ডল, হেম-সুত্র-গ্রথিত রদ্বহার 
এবং মহামূল্য বসন ও বহুবিধ মহার্হ ধন- 
রত্ব প্রদান করিলেন। 

অনন্তর রামচন্দ্র, বেদ-বেদাস্ত-পারগ 
স্থযজ্ঞকে সীতার সমীপবস্তাঁ করিয়া সীতার 
অভিপ্রায়ানুসারে তাহাকে কহিলেন, সথে! 
আমার সহিত বনগমনোদ্যত1 সীতা তোমার 
্রাহ্মীকে এই হেম-সুত্র (ক্ঠ-ভূষণ বিশেষ), 
এই হার,এই হরম্য বিবিধ বিভূষণ, এই নানা- 
প্রকার রমণীয় বন্ত্র, এই রসনা, এই বিচিন্ধ 
অঙগদ, এই কেমূর এবং পাদগীঠ-লমেত নানা” 


রত্ববিভৃষিত রাস্কবাস্তরণ-যুক্ত কাঞ্চনময় এই শখ. 
1 করিগ্না আন) শা তীহাকেও কামনা 


]. পর্যযঙ্ক প্রদান করিতেছেন । 


সখে! আমার মাতুল আমাকে পক্রপ্জয় 
নামে যে অনুত্ধম মাতঙ্গ দিয়াছেন, তাহা 
আমি বিবিধ অলঙ্কারে অলঙ্কৃত করিয়া ধেনু- 
সহত্রের সহিত তোমাকে প্রদান করি- 
তেছি। 

স্থযজ্ঞ সেই সমুদায় ধন-রত্বা্ি গ্রহণ করিয়। 
মন্ত্রপাঠ পূর্বক রামচন্দ্রকে ও বৈদেহীকে 
শুভ আশীর্বাদ করিতে লাগিলেন । মহাষশা 
রামচন্দ্র এইরূপে স্থযুজ্ঞকে ধন-রত্বাদি প্রদান 
করিয়া অন্যান্য ব্রাহ্ষণগণকেও যথায়োগ্য 
ধন প্রদান করিলেন। অনন্তর তিনি অন্যান্য 
স্থহৃদ্গণকেও কাঁমনানুরূপ ধনদান করিয়! 
ভূত্যগণকে, প্রেষ্যগণকে, শিল্পজীবিগণকে ও 
উপকার-পরায়ণ জনগণকে বিভবানুরূপ যথা- 
যোগ্য ধন প্রদান করিতে লাগিলেন। 

অনন্তর রামচন্দ্র, ভ্রাতা লক্ষমণকে আহ্বান 
পূর্বক কহিলেন, সৌমিত্রে ! তুমিও প্রধান 
প্রধান ব্রাক্ষণগণকে ও স্থহদ্গণকে যথাভি- 
লধিত যত চিত ধন প্রদান কর। যে সমুদায় 
বেদ-পারগ ্রাক্মণগণের প্রতি ও হহদ্গণের |. 
প্রতি তোমার শ্রদ্ধা আছে, তাহাদিগকেও 
যথাযোগ্য যথাভিলধিত ধন, ধান্য, ধেনু, 1: 
অন, বন্ত প্রদান দ্বারা পরিতুষ্ট কর। অগ্তয, 
কৌশিক, গার্গয, শা প্রস্থৃতি খধিগণকে 
আহ্বান পূর্বক -বহুসম্থ্য ধনরত্ব বর্ষণ কর। 
যিনি বেদের তৈতিরীয় শাখার আচার্য, যিনি |: 
নিরত কৌপন্যকে প্রিয়া থাকেন, | | 
দেই যতত্রত প্রিয়হুহাত দেবলকে ক্যাহ্রান | | 














] 5০৪ 


| মনোহর বসন-ভূষণ ও বহুবিধ রত্ব প্রদান 
1 করিব ।. আমার সখ] চিত্ররথ নামক সাঁরথিকে 
ক্মাময়ন কর; আমি ভাহাকেও অভিলাধানু- 
] রূপ বন্ধ ধন প্রদ্বান'করিব। 

লক্ষণ! যাহারা আমার স্ততি পাঠ 
করে ও যাহারা আমার পরিচারক, তাঁহাদের 
ষকলকেই অবিলম্বে আহ্বান পূর্ব্বক “কাম- 
নানুরূপ ধনদান করিয়া পরিতুষ কর। 
যাহারা আমাদের বন্ত্ুপ্রক্ষালক, যাহারা 
আমাদের শ্শ্রু-সংক্কার করে,যাহীরা সেবক, 
যাহারা বিদূষক, যাহার! স্নান করাইয়া! দেয়, 
যাহার! অনুলেপক, যাহারা গাত্র'সম্বাহন 


করে (গ! টিপিয় দেয়), যাহারা জঙ দেয়, 


ধা যাহাব গমন-কালে অগ্রে অগ্রে ধাবমান 
হয়, তাহাদের প্রত্যেককেই জীবিক] নির্ব্বা- 
হেত নিমিত সহত্র নি্ষ প্রদান কর। এতদ্‌- 
ফ্যতীত ইহাদের ভোজনের নিমিত প্রত্যেককে 
এক-মহত্র-বলীবর্দ-বাহ্‌ ধান্যও প্রদান কর। 


সৌমিজ্রে ! আমার আশ্রয়ে টা কঠ- 
|] শাখাধ্যার়ী বহুসংখ্যক দণুধ্ণযী ব্রহ্মচারী 
আছেন; তাহার! নিয়তই বেদাধ্যয়নে ব্যাপৃত 
থাকেন, অপর কোন বপ্মই করেন লা; 
অথচ হুস্থাদু-খাদ্য-ভক্ষণে াহাদের যখেউ 
ক্পৃছা আছে, পরস্থ' তাহার! ভিক্ষা-কার্ধ্যে 
একান্ত'পরানুখ ; দজ্জন-সম্মানিত এই সমু- 
দায় ত্রাক্মাণকে তুমি 'অশীতি-উষ্টবাহ দ্ধ 
ভার, সহঅ-বলীবর্দ'যাছা ভাজ্ুক (চণক, মুগ 
প্রভৃতি, এবং ব্যঞ্জনের (ধৰি দুগ্া্গির)-দিমিত 


হ এক সহজ গো প্রদান কর। বাছার। মল্ল, 


[খন যোবপৃরয, হাহারা গা মাক 


ক্লামায়ণ। 


করিয়া দেয়, যাহারা ভ্রীড়া-কৌতুক প্রদর্শন 
করে, তাহাদের প্রত্যেক ব্যক্তিকেও সহস্র 
স্থবর্ণমুদ্্রা দাও। 

লক্ষ্মণ! যে সমুদয় প্রেষ্যবর্গ(কৌশল্যার 
ও স্ুমিত্রার সেবা-শুর্ৰষা করিয়। থাঁকে, 
তাহাদের প্রত্যেককে ছুই সহত্্র স্ববর্ণ-ুদ্রা 
প্রদান কর। যে সকল ভিক্ষাজীবী ব্রাহ্মণ, 
জননী কৌশল্যার উপাসনা করেন, তাহা" || 
দিগকে দুই 'সহত্ম স্বর্ণ যুদ্র! এবং যে সমুদায় 
ভিক্ষুক ব্রাহ্মণ হুমিত্রার উপাঁসন! করেন, 
তাহাদিগকে এক সহত্র স্থবর্ণ যুদ্রো দান কর। 

ভ্রাত! আমি বনগমন করিলে যাহাতে 
অন্ুজীবী লোকের মধ্যে কাহারে! কোন রূপ 
কষ্ট না হয়, তুমি তাহা কর । লক্ষ্মণ ! মন্ত্র 
বিৎ ত্রান্মণগণকে ও সাধুগণকে আমার অদেয় 
কিছুই নাই; আমার যাহা কিছু ধনসম্পত্তি 
আছে, তৎসমুদায়ই তুমি পাত্র'বিশেষে বিত- 
রণ কর। 

ধর্মাত্বা লক্ষণ, মহাত্মা রামচন্দ্র কর্তৃক 
এইরূপ আদিষ্ট হইয়। তাহার অতিত্রায়ামু- | 
সায়ে অনুজীবী জনগ্রণের সকলকেই ভাহী-: 
দের জীবিকানির্বাহোপযোগী ধনসম্প্তি 
প্রান করিলেন। এইরূপে ধন-বিতরণের পর |. 
রাষচন্দ্র তাহাদের সকলকেই আহ্বান পূর্ববক |. 
কহিলেন, তোমরা কেহ আমার নিমিত্ত উত- |. 
কশ্টিত হইও না; আমি যে পর্য্যন্ত প্রত্যা- 


গমন না! করি, সে পর্ধ্স্ত তোমরা আমার ও. 


অক্মণের গৃহ প্রযত্ব সহকারে রক্ষা! করিবে / 
আমি এখানে থাঁফিতে বিনি যে কষা্ধ্য করি- |. 
তেন, আমার অন্মুপস্ছানেও তিনি সেই. 








অযোধ্যাকাণ্ড। ৃ 


৯৪০৫ 





কার্ধ্ে নিযুক্ত থাকিয়া! নিজ নিজ কর্তব্য 
কর্ম সম্পন্ন করিবেন। 

উদ্ারমতি রামচন্দ্র, শোঁক-বিহ্বল অনু- 
জীবী জনগণকে এইরূপ বাক্য বলিয়া পুন- 
বর্বার ধনাধ্যক্ষগণকে আহ্বান পূর্বক কহি- 
লেন, আমার যাঁহা কিছু ধন-সম্পত্তি অবশিষ্ট 
রহিয়াছে, তোর! তৎসমুদায়ই এখানে আঁন- 
য়ন কর; আমি নিরপেক্ষ হৃদয়ে তৎসমুদরায়ই 
নিঃশেষ রূপে বিতরণ করিব । " 

অনস্তর ধনাধ্যক্ষগণ রামচন্দ্রের আদেশ 
অনুসারে অবশিষ্ট সমুদায় ধন আনয়ন পুর্ববক 
রাশকৃত করিতে লাগিল; সেই অপূর্বব- 
দর্শন সমুজ্বল ম্থবিপুল ধনরাঁশি অদৃষটপূর্বব 
শোভ। বিস্তার পূর্বক দকলের নয়ন-মন হরণ 
করিল; বোঁধ হইতে লাগিল, যেন হ্থমধুর 
শব্দায়মান ধনরাঁশি টি আহ্বান 
করিতেছে। 

অনস্তর পুরুষসিংহ রাম ও লক্ষ্মণ, দীন 
হীন, অন্ধ, কাঁণ, বধির, মৃক, পঙ্গু, খঞ্জ প্রভৃতি 
বিকলাঙ্গ জনগণকে, অনাঁথদিগকে ও সাধু 
গণকে৯৩ সেই সমুদায় ধন প্রদান করিতে 
লাগিলেন। 

এই সময়, ভ্রিজট নামে বিখ্যাত এক বৃদ্ধ 
ব্রাহ্মণ, রাঁমচন্দ্রের নিকট ভিক্ষার নিমিত্ত আগ- 
মন করিলেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন ; 
তাঁহার অনেকগুলি সম্ভান-সম্ততি ছিল। 
তিনি ফাল, কুদ্দাল ও আকর্ষণী লইয়া মৃত্তিকা 


খনন ও ফল-পাঁতনাদি ঘ্বারাবছ পৌষ্যবর্গের 


| ভরধ-পোষণ করিতেন । সেই ব্ৃ্ধ ব্রাহ্মণের 
| তুষ্ট ভাধ্য! দরিদ্রতা নিবন্ধন শিশু-সস্তাঁন- 


চি 


দিগ্রকে লইয়!তাহাকে কহিল, ব্রাহ্মণ! এক্ষণে 
ফাল ও কুদ্দাল ফেলিয়া! দাও, আমি যাহ! 
বলিতেছি, শ্রবণ কর; রাষচন্দ্র সকলকেই 
অপর্ধ্যাপ্ত ধন-বিতরণ করিতেছেন; তুমি এই 
শিশু সম্ভানগুলি লইয়া তাহাকে দেখাও ; 
তিনি ধর্মমজ্ৰ; অবশ্যই ,কিছু দান করিতে 
গারেন। | 

বৃদ্ধ ত্রাঙ্ষণ, তরুণী ভার্য্যার বাক্য শ্রবণ 
মাত্র, যাহ। দ্বারা অঙ্গ আবরণ কর দুঃসাধ্য, 
তাদৃশ জীর্ণ শীর্ণ ছিন্ন বস্ত্রে শরীর আচ্ছাদিত 
করিয়। রামচন্দ্রের ভবনাভিমুখে যাত্রা করি- 
লেন। তিনি রাম ভবনে উপাস্িত হইয়! অভ্য- 
স্তরে প্রবেশ করিতে, লাগিলেন্স) ; দ্বারপাল- 
গণ কেহই তাহাকে প্রতিষেষ করিল না। 
তিনি রামচন্দ্রের সমীপবর্তী হইয়া কম্পিত- 
কলেবরে কহিলেন, রাজকুমার! আমি নির্দন, 
অসমর্থ,বালপুত্র ও যুবজানি; আমার অনেক- 
গুলি পোষ্য ; আমি ভূমি খনন ও ফল-পাত- 
না দ্বাগি' বহু কৰে যুবতী ভার্য্যা ও এই শিশু 
সম্তানগুলির, ভরণ-পোষণ করিয়া থাকি; 
আপনি আমার প্রতি কৃপাদৃষ্টি করুন; আমাকে 
কিছু ধন প্রদান করিতে অনুমতি দিউন। 
রামচন্জ১ ধন-প্রত্যাশায় সমাগত আঙ্গিরস- 
গ্রোত্রীয় দেই দরিদ্র বৃষ ব্রা্মণকে পরিহাস- 
চ্ছলে কহিলেন, ব্রাহ্মণ! আমি লমুদদায় ধন 
দান করিয়া ফেলিয়াছি; এক্ষণে রেবল 
আমার এক সহত্র গাভীমাত্র অবশিষ্ট আছ্ছে. | 1 
ইহার মধ্যে আপনি শ্বয়ং যতগুলি খ্াতী |. 
চালাইয়! রা হাই হি কত 1 
গ্রহণ করুন । . 














১০৬ 


রামায়ণ । 





রাঘচান্দ্রর মুখে এই কথা শ্রবণ করিবা- 
মাত্র জট, রামচন্দ্রের সমক্ষেই দৃঢ়রূপে 
কটিবদ্ধন পূর্ববক সন্ত্রান্ত হৃদয়ে ব্যতিব্যস্ত 
হইয়া! গোগণকে স্বয়ং পরিচালিত করিয়া 
লইয়। যাইবার উদ্দেশে দণ্ড উদ্যত করিয়া 
হক্ষণাৎ গোধনের্‌ প্রতি ধাবমান হইলেন; 
বৃদ্ধতা-নিবন্ধন তাহার কলেবর কম্পিত হইতে 
লাগিল । তদ্দর্শনে উদারাশয় রামচন্দ্র, দ্বিজ- 
বর ত্রিজটকে কহিলেন, ত্রহ্মন ! কি করিতে- 
ছেন! নিবৃত্ত হউন) আমি পরিহাস করিয়া 
তাদৃশ বাক্য বলিয়াছি। গোপালক-মমেত 
এক সহত্র ধেনু আপনাকে প্রদান করিলাম ; 
এতদ্বতীত আপনি যত ধন প্রার্থনা করেন, 
আজ্ঞা করুন, দান করিতেছি । 
্দ্ষন! আপনি কিছুমাত্র সঙ্কোচ করি- 
বেন না; আমি সত্য করিয়া বলিতেছি, 
আমার যাহ! কিছু ধন-সম্পত্তি আছে, তৎ- 
সমুদায় ব্রাহ্মণের নিমিভই সঞ্চিত হইয়াছে । 
আমি যাহা কিছু উপার্জন ৮ তৎ- 
সমুদ্ায় আপনকার ন্যায় সৎসগ্ত্রে মমর্পিত 
হইলেই আমি চরিতার্থ হইব । 
রামচক্দ্রের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া ভ্রিজট 
কহিলেন, রঘুকুল-তিলক ! আমার একটি 
যজ্ঞ করিবার অভিলাষ আছে; আপনি 
আমাকে তছৃপযোগী দ্রব্য সমূদায় প্রদান 
করুন । এতৎ-শ্রুবণে রামচন্দ্র, বৃদ্ধ ব্রাক্মণকে 
যজ্জম্পাদনের উপযোগী প্রভূত ্য-সামতর 
প্রদান করিলেন। .. : 
: এইরূপে.ভ্রিজট ও ব্রিজটভারয্যা, রাঁম- 
| চন্দ্রের নিকট আশাতিরিক্ত ধন: প্রাপ্ত হইয়া 








যার পর নাই পরিতুষ্ট ও পূর্ণমনোরথ 
হইলেন এবং তাহারা পরম-প্রীত ও প্রশস্ত 
হৃদয়ে রামচন্দ্রের প্রতি শুভ আশীর্বাদ 
প্রয়োগ পূর্বক পুনঃপুন প্রশংসা করিয়া 
প্রজাগণের নিকট তাহার যশোঘোষণ! করিতে 
করিতে নিজ গৃহে প্রতিগমন করিলেন। 

মহাপুরুষ রামচন্দ্র এইরূপে প্রশংসা" 
বাক্যে প্রোৎসাহিত হইয়া স্বপ্প-সময়-মধ্যেই 
ধর্ম্মোপার্জিতি সমুদায় ধনসম্পত্তি আত্ীয়- 
স্বজন-গণে বিতরণ করিয়া! ফেলিলেন। 

তৎকালে যথাযোগ্য সম্মান দ্বারা, দান 
দ্বারা ও সন্ত্রম দ্বার! যিনি পরিতুষ্ট হয়েন নাই, 
এরূপ ব্রান্ধণ, স্থহৃৎ, ভূত্য, দরিদ্রে বা ভিক্ষা- 
জীবী, কেহই ছিলেন,ন1। 


এট ধাপ 


্রয়স্ত্রিৎশ সর্থ। 


উদ্বামীন-বাক্য। 

মহানুভব রামচন্দ্র,এইরূপে ব্রাক্মণগণকে 
ধন দান করিয়! পিতার নিকট বিদায় লইবার 
নিষিত্ত সীত। ও লক্ষণের সহিত যাত্রা! করি- 
লেন। তাহারা অস্ত্রশস্ত্র ও বনবাসের উপ- 
যোগী দ্রব্য সমুদায় গ্রহণ পূর্বক গৃহ হইতে 
বহির্গত হুইলেন। মহাবীর রাম ও লক্ষণ 
অস্ত্রশস্ত্র গ্রহণ পূর্বক সীতা-সমভিব্যাহারে 
রাজগ্ার্গে উপস্থিত হইলে পুরবাসিনী ও জন- 
পদবাসিনী রমণীর প্রাসাদ-শিখরে ও হর্থেয 
আরোহণ পূর্বক তাহাদিগকে দর্শন করিতে 


পা 


লাগিল। অদীম-তেজঃ-সম্পন্ন রামচন্দ্রের প্রতি 


টি 





সর্বসাধারণের এত দুর অনুরাগ ছিল যে, 
তাহার অরণ্য-প্রস্থান-কাঁলে জানপদ-জন- 
সমারোহে, রাজপথে কিছুমাত্রও স্থান ছিল 
না। 

রাম, লক্ষ্মণ ও সীতাঁকে পদব্রজে গমন 
করিতে দেখিয়া সমুদায় লোকই যাঁর পর 
নাই দুঃখে কাতর হইয়া এইরূপ বহুবিধ 
বাক্য বলিতে লাগিলেন যে, হায় ! যে রাম- 
চন্দ্রের যাত্রাকালে চতুরঙ্গ সৈন্য অনুগমন 
করে, এক্ষণে কেবল একাকী লক্ষণ, লীতার 
সহিত তাহার অনুগমন করিতেছেন ! এই 
ধরা! রামচন্দ্র যার পর নাই সখী ও এম্বরধয- 
ভোগী। ইনি মহাঁবীর্য্যশালী হইয়াও অসাঁ- 
ধারণ পিতৃ-ভক্তি-নিবন্ধন, পাছে পিতৃবাক্য 
মিথ্যা হয় এই আশঙ্কায়, সর্ববত্যাগী হইয়া! 
অরণ্যবাসী হইতেছেন ! | 

যিনি অসূর্ধযম্পশ্যরূপা, পূর্বে আকাঁশ- 
চর প্রাণিগণও ধাঁহাকে দেখিতে পায় নাই, 
অদ্য আপামর সাধারণ সকলেই সেই দেবী 
সীহাকে রঁজমার্গে পাদবিহারে গমন করিতে 
দেখিতেছে! হায়! স্বাভাবিক অঙ্গরাগে অলঙ্কৃত 
বরবর্ণিনী সীতার স্থকোমল শরীর অরণ্যমধ্যে 
শীতাতপ-বাঁতে বিবর্ণ হইয়া যাইবে! আমা- 
দের বোধ হয়, অদ্য মহারাজ দশরথ নিশ্চয়ই 
কোন রূপে ভূতাবিষউট হুইয়! থাকিবেন; নতুবা 
কি নিমিত্ত তিনি অকারণে পরম-ধার্িক 
প্রিয়তম পুত্রকে নির্ধবামিত করিতেছেন ! 
যদি মহারাজ ভূতাবিউ না হইতেন, যদি 
তিনি প্রকৃতিস্থই 'থাকিতেন, তাহা হইলে 
তিনি কখনই ঈদৃশ অসাঁধারণ-গুধ-নিধান 





অধোধ্যাকাণ্ড। 


৬১০৭ 


রাচন্দ্রকে অকম্মাৎ অরণ্যে প্রেরণ করি- 
তেন না । | 
ষাহার অসাধারণ-গুণ-সমূহে সমুদায় লোক 
অনুরক্ত হইয়! রহিয়াছে, ঈদৃশ সন্তানের রথ! 
দুরে থাকুক, যে পুত্র নির্ভণ, তাহাকেও 
কোন্‌ সচেতন আধ্য-সন্তান পরিত্যাগ করিতে 
পারে! অহিৎসা, ক্ষমা, স্থশীলতা, বিদ্যা, 
সত্য-নিষ্ঠ। ও পরাক্রম, ভ্রিভূবন-বিখ্যাত এই 
অসাধারণ ছয়গুণ রা'মচন্দ্রকে সমলষ্কৃত করি- 
তেছে। জল গশুক্ষ' হইলে জলচর জস্তগণ 
যেরূপ ছুঃখাভিভূত হয়, অদ্য রামচন্দ্রের 
নির্ববাসন দেখিয়। সমুদায় মনুষ্যই সেইরূপ 
'দুঃখাভিভূত ও মৃতপ্রায় হইয়াছে । অসময়ে 
রাহুগ্রহণে নিশাকর যেরূপ ম্লান হয়েন, মূল- 
চ্ছেদ করিয়া দিলে ফল-পুষ্প-সমন্থিত বৃক্ষ 
যেরূপ স্নান ও মৃতপ্রায় হয়, অদ্য জগৎপতি 
রামচন্ট্রের বিচ্ছেদ উপস্থিত দেখিয়1 সমূদায় 
জগৎই সেইরূপ শ্ান ও মৃতপ্রায় হইয়াছে। 
এই ধস্টুঁুর মহাছ্যুতি রামচন্দ্র সকলের মুল- 
স্বরূপ ; ডি সকলেই শাখা, পল্লব, পত্র, 
ফল ও পুষ্প-স্বরূপ | 
যে মহাত্মা নিরস্তর আমাদের ভোগ্য 
বস্ত গ্র্ধান করেন, ধাহা হইতে আমরা স্ৃখ- 
সৌভাগ্য ভোগ কনি/ যিনি আমাদিগ্রকে | 
বিপৎ হইতে উদ্ধার করেন, যিনি আমাদের 
অভয় গ্রধান করিয়া থাকেন, অদ্য আমাদের 
সেই রামচন্দ্র বনগরমন করিতেছেন! এক্ষণে 
আর আমাদের স্ীপুত্রেই বা প্রয়োজন কি? 
ধনেই বা প্রয়োজন কি 1. আইস,. দারা | 
সকলে পরিবারধর্গ, ভোগ্য বস্ত ও বিষয়- 





সঃ 





১০৮ 


রাষায়ণ। 





বিভব পরিত্যাগ পূর্ববক মহাত্মা লক্ষমণের ন্যায় 
রামের অনুগামী হই! অথবা! সমুদায় পয়ি- 
ত্যাগেরই বা প্রয়োজন কি! চল, আমরা! স্ত্রী 
পুত্র, পশু, ধনসম্পত্তি ও সমুদায় দ্ব্য-সামত্রী 
গ্রহণ করিয়া, যেখানে মহাত্া রামচন্দ্র গমন 
করিতেছেন, সেই স্থানেই গমন করি। আইস, 
আমরা এখনই বিহাঁরোদ্যান, ভবন, ঈয়ন, 
আসন ও অন্যান্য গৃহসামগ্রী পরিত্যাগ পূর্বক 
সম-ছুঃখ-স্থখ হইয়া রাজকুমার রামচক্দ্রের 
অনুবত্তী হই। আমরা ভূগর্ভ-প্রোথিত নিধি 
সকল উদ্ধৃত করিয়া লইয়া যাইব; গৃহ সমু- 
দায় ক্রমশ জীর্ণ শীর্ণ ও ভগ্ন হইয়া যাইবে! 
অযোধ্যামধ্যে ধান্য ও ধন-রত্ব কিছুই থাঁকিবে 
না! কোন ভবনেই অম্মার্জনাদি হইবে না! 
সমুদয় গৃহই উচ্ছিষ্ট-ভোঁজী পিশাচ, প্রেত 
ও রাক্ষসের বাসস্থান হইবে! সমুদায় গৃহই 
ধুলিতে পরিপূর্ণ, লক্ষমীহীন ও কদর্য্য হইয়া 
যাইবে! চতুর্দিক মৃষিকের গর্ভে পরিপূর্ণ 
হইবে! দ্দিবাভাগেও বৃহ বৃহৎ মুমিন মকল 
নির্ভয়ে ইতস্তত বিচরণ করিতে থাঁকিবে ! 
কোন গৃহেই রন্ধনের ধুম দৃষ্ট হইবে 
না,-জলেরও ফম্পর্ক থাকিবে না! কোন 
খানেই যাণ্ধ, বলি, হোম, জপ ও বেদপাঠ 
কিছুই থাঁকিবে.. না $1দেবগণেরও অধিষ্ঠান 
থাকিবে না!. সকল হ্ছানই ভগ্ন পাত্রে আকীর্ণ 
হইবে! আমর! সকলে গৃহ পরিত্যাগ করিয়া 
গেলে ঈদৃশ-অবস্থা-প্রাপড গৃহ সমুদায় কৈকেয়ী 
অধিকার করুন রাম.যেখানে গমন করি- 
বেন, ভাহাই নগর হউক; কার আমরা এই 
নগর পরিত্যাগ করিলে, ইহাই গ্যারণ্য হউক। 


(০ রর 








অরণ্য-মধ্যে রামচন্দ্র যেখানে বাঁস করিবেন, 
তাহাই নমদ্ধিসম্পন্ন নগর হইয়া উঠিবে। 
আমরা রামচন্দ্রের নহিত অরণ্যে বাস করিলে, 
আমাদের ভয়ে ভীত হইয়া তত্রত্য সর্পাদি 
হিং দংগ্রায়ুধ জন্তগণ ভূবিবর পরিত্যাগ 
করিয়1-_সৃগ-পক্ষিগণ পর্বতগুহ! পরিত্যাগ 
করিয়া--সিংহ, ব্যান্্র ও মাতঙ্গগণ অরণ্য 
পরিত্যাগ করিয়া--পলাঁয়ন পূর্বক আমাদের 
পরিত্যক্ত এই জনশূন্য নগরে আসিয়া আশ্রয় 
গ্রহণ করুক। সপুত্রা কৈকেয়ী বন্ধুবান্ধব- 
গণের সহিত হিংঅ্রজস্ত-সমাঁকুল এই অযোধ্যা 
লইয়া বাদ করুন; ধনরত্বার্দির বিনিময়ে 
তিনি করস্বরূপ কেবল তৃণ, মাস ও ফল 
গ্রহণ করিতে থাঁকুন ), আমরা সকলে রাম- 
চন্দ্রের, সহিত পরম স্থখে বনে বাঁদ করিব । 

« বনবাসে কৃতোদ্যম রামচন্দ্র পেরজনের 
মুখে এইরূপ ও অন্যান্য-প্রকার বহুবিধ বাক্য 
অবণ করিতে করিতে রাঁজপথে গমন করিতে 
লাখিলেন। 

পিতা দশরথকে সত্য-প্রতিজ্ঞ করিতে 
অভিলাষী রামচন্দ্র, তৎকাঁলে সমুদয় লোৌক- 
কেই তাদৃশ কাতর দেখিয়া অন্তরে ব্যথিত 
হইয়াও ছুঃখ-শোক-বিহীনের ন্যায় সহাম্ত- 


মুখে পিতৃদর্শনার্থ গমন করিতে লাগিলেন। 


অনন্তর আঁধ্য-চরিত ইচ্ছাকু-বংশীবতংস 
মহাত্মা! রামচন্দ্র পিতৃ-গুহে উপদ্থিত হইয়া 
দ্বার-রক্ষণ-কার্ধ্যে নিযুক্ত প্রীতিভাজন দ্ুম- 
স্্কে দেখিয়! দণ্ডায়মান হইলেন। . 
'পিতৃ-নিদেশ-জমে বনগমনে কুতনিশ্চয় 
ও ক্বৃতোদ্যম ধর্মবংসল রামচন্দ্র, হুমন্ত্রকে |. 


& 


অযোধ্যাকাণ্ড। 








১০৯. 





কহিলেন, সূত ! আমার আগমন-বার্তা মহা- 
রাজের নিকট নিষেদন কর। 


চতুস্ত্িংশ সর্গ। 


দশরথ-বিলাপ। 
যে সময় রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাঁর সহিত 
মহারাজের ভবনে আগমন করেন, তৎপূর্বব 
হুইতেই মহারাজ অতীব কাতর ও আকুলে- 
কিয় হইয়া! বিলাপ করিতেছিলেন ও বলিতে - 
ছিলেন, অনার্্যে কৈকেয়ি! তুমি আমার 
পরম-শক্র! মনুজ-কুগ্জর রামচন্দ্র বনগমন করি- 
লেই-__ আমি মরিলেই, তোমার কামন! পুর্ণ 
হয়! নির্ঘণে!- নির্লজ্জে!__পাগীয়সি! আমি 
ভরতকে,তোমাকে এবং আমার এই প্রাণ পর্য্য- 
স্তও পরিত্যাগ করিতেছি; তুমি বিধবা হইয়! 
রাজ্যশীসন কর! রাম আমাকে পরিত্যাগ 
করিয়া! গমন করিলে আমি জীবন পরিত্যাগ 
করিব,কিস্ত,পাপীয়সি ! পরজন্মে আর তোমার 
হ্যায় নীচাশয়! রমণীর বশীভূত হইব ন1। 
মূঢ়ে! তুমি কাহার সহিত মন্ত্রণা করি- 
যাছ! কে এই সর্ববনাশের মূলীভূত হইয়াছে! 
আমার জীবন-নাশের নিমিত কাহার ঈদৃশ 
মত লইয়াছ! রাম বনগমন করুক, ভরত 
রাজ্যে অভিষিক্ত হউক; কোন্‌ ছুরাত্মা পাঁপা- 
শয়ের মনে ঈদৃশ পাঁপ-জনক মত টা 
হইয়াছে! 
রাজ্যার্থ জ্যেষ্ঠ রাজী, লোচন রাম 
বিদ্যমান থাকিতে কনিষ্ঠ ভরত কি্পপে রাজ্য- 





শাসন করিবে !. কৈকেয়ি! আমি অল্প-বুদ্ধি 
ও ক্ষীণ-পুণ্য ! তুমি যে আমার কালরাত্রি- 
স্বরূপা হইবে, তাহা 'না*জানিয়াই আমি 
তোমাকে বিবাহ করিয়া, ভাধ্যারূপে রাখি- 
যাছি! আমি না বুঝিয়াই তীক্ষ-বিষা নাগি- 
নীকে আলিঙ্গন করিয়] রহিয়াছি! হায়! 
এক্ষণে সেই নাগিনীর দংশনে আমার প্রিয় 
পুত্র ও জীবন; সকলই হারাইলাম ! 

অনার্ধ্যা নারীদিগকে ধিকৃ! বিশেষত 
যাহারা কৃতত্্ী, যাহার! ধন-লোভে অন্ধ! হইয়া 
একাস্ত-বশবর্তী পতিকেও পরিত্যাগ করে, 
তাহাদিগকে ততোধিক ধিকৃ! নির্ঘণে!_- 
নির্জ্জে!_নির্দয়ে! তোমার হৃদয় কি 
কঠোর! আমি তোমার পতি,__আঁমি তোমার 
শরণাগত হইয়। পুনঃপুন প্রার্থনা করিতেছি! 
তথাপি তুমি আমাকে পরিত্যাগ করিতে ইচ্ছা । 
করিতেছ ! নৃশংসে ! ভূমি যে আমাকে প্রিয় 
পুত্রের সহিত বিষুক্ত করিয়া ঘোর ছুঃখ- 
সাগরে ক্ষিপ্ত করিলে, তাহাতে তুমি ইহ- 
লোকে, রলোকে কোথাও হুখ-ভোগ 
করিতে পারিবে ন!। 

হায়! আমার পুত্র রামচন্দ্র কখনও 
শিবিকা.বা রথ ভিন্ন গমনাগমন করে নাই) 
মে এক্ষণে কিরপে পাদচারে কণ্টকাকীর্ণ 
ছুর্গম বনে গমন করিবে! আমার পুত্র, রামচন্দ্র 
হুকুমার ও বিলাদী; সে চিরকাল উত্তম 
বমন-তৃষণ পরিধান করিয়া আসিতেছে; হায়! 
এক্ষণে সে রিন্ধূপে বন্ধল ও অজিন পরিধান 
করিবে! আমার পুত্র রামচন্দ্র, চিরকাল 
সৃষ্বাছু অন্ন ভোজন ও উত্তম পানীয় পাদ 































১৬০ 


| করিয়া আদিতেছে ; হায়! এক্ষণে মে 


জীবন খাঁর়ণ করিবে! 

| যদি ধর্মাত্ব। রামূচন্দ্র আমার আদ্র লঙ্ঘন 
| পূর্ধবক বনগযন করিতে অসম্মতি প্রকাশ কারে, 
তাহ! হইলে আমার বঙ্গল হয়) কিন্ত বম 
রাম কখনই তাহ! করিবে না! হা বিশুদধ- 
ভাষ! হা ধর্্াত্সন ! হা বিনীত-ম্বভাব ! হ! 
। স্তরু-বতসল ! হা পুত্র ! তৃমি এই স্ত্রী-বীভূত 
অজিতেন্ত্রিয় ছুরাত্মাফে পাইয়া আপনাকে 
পিতৃমান মনে করিয়া খাক! কিনিষিত্ত তুমি 
এই নরাধমের ওরলে জন্ম পরিগ্রহ করি- 
[ক্বাছ! 

রামচন্দ্র শীলতা-বিষায়ে, চরিল্্র- রি ও 
গুপ-বিষয়ে সকলেরই জ্যেষ্ঠ; আমার রাম 
আমার প্রাণ অপেক্ষটি প্রিক্ষতম পুত্র; হায়! 
ঈদৃশ গুণাভিরাম রাঁমকে পরিত্যাগ করিতে 
আমার কিরূপে মতি হইতেছে ! আমি অতি- 
নৃশংস 1-আমি অতি অনার্ধ্য 1ম অতি 
নীচাশয়্! সর্ববতোভাবে আম্র্কেই থিকৃ! 
আমি স্ত্রীবশীভূত হইয়! শুজবা-পরায়ণ প্রিষ্ন- 
তম পুত্রকে অঞ্কারণে পরিত্যাগ করিতেছি ! 
হায়! আমি অতি নৃশংস !--আমি অতি 
পাপা! আমি অতি ছঢ়মতি! হায়! নীচা- 
শয়াস্্ীর নিমিত্ত আমি অনপকারী প্রিয়তম 
পুদ্রেকে পরিত্যাগ ক্সিতেছি ! লোকেই বা 
আমাকে কি বলিবে! | 

বশিষ্ঠ, বামদের, জাঙালি, কাশ্যগ ও 


খুনিয়া আমাকে কি কলিষেন ! বিশ্বামিত্র 


কিরূপে কটু তিক্ত কষা ফল-মূল ভক্ষণ করিয়া! 
| বা আমাকে কি বলিবেন ! 


অগ্তান্য অন্গবাদী মত্র্ধিগনণ এই ব্যাপার 








রামায়ণ। 





প্রস্ৃতি তপোবন-নিবাসী সিদ্ধ মহর্ষিগণ, 
পৃথিবীর সমুদায় রাজগণ ও সমুদয় সাধুগণই 


হায় ! রাজ্যলুব্ধা! কৈকেয়ীকে দুইটি বর 
প্রদান করিয়া! আমি সর্ববতোভাবে অধোগামী 
হইলাম! চতুর্দিকে আমার অযশ বিস্তীর্ণ 
হইল! হায়! আমি পাপীয়সী কৈকেয়ীর 
বশতাপন্ন হইয়া পাপে আচ্ছঙ্গ হইলাম, 
মোহিত হইহাম! হায়! আমার ইন্দ্রিয় নকল 
ব্যাকুল হইতেছে! বিমুগ্ধ হইতেছে! আমার 
অস্তঃকরণ দগ্ধ হইয়! যাইতেছে! হায়! আমি 
হত হইলাম ! ধিনষ্$ হইলাম! 

আমার রামচন্দ্র বাল্যকালে গুরু-শু শ্রষা 
দ্বারা ও ব্রহ্ষচর্য্য দ্বার] অতি কষ্টে কালাতি- 
পাত করিয়াছে । এক্ষণে তাহার হৃখভোগ 
করিবার সময় উপস্থিত ; ছায়! তাহা না 
হইয়া আজি সে অপার-ছুঃখভোগ করিতে 
চলিল ! হায় ! যদ্দি রামকে বনে প্রেরণ করি- 
বার পূর্বেই আমার স্বৃত্যু হয়, তাহা হইলে 
তাহাই আমার পরম-মঙ্গল ! . 

বেদবিৎ বিশুদ্বাচার ব্রাহ্ষণ, স্থরাপান 
করিলে পরিশেষে যেরূপ অনুতাপ করে, 
মহারাজ দশরথণ্ড পুত্র-শোঁকে ব্যাকুলিত- 
হৃদয় হইয়! সেইরূপ অনুভাপ পূর্ববক খাই 
রূপে আপনাকে আপনি নিন্দা করিতে লাগি 
লেন। 

মহারাজ দশরথ দুঃখার্ড হৃদয়ে এইরূপ 
বিলাপ করিতেছেন, এমত সময় প্রতীছারী 
ছমজ্্র তথায় উপস্থিত হইলেন) তিনি দেখি- |. 
লেন, ভূষণগ্ডলের অধীশ্বর মহারাজ দশরখ, 





অযোধ্যাকাণ | 


ও ভূত্যগণকে উপজীবিকার নিমিত প্রদান 


রাহুগ্রন্ত সূর্য্যের ন্যায়, ভত্মাচ্ছন্ন অনলের 
| ন্যায় তোয়-শূন্য তড়াগের ন্যায়, নিংসত্ব 
ও নিশ্পরভ হইয়া ঘন ঘন দীর্ঘ নিশ্বাম পরি- 
ত্যাগ পূর্বক বিহ্বল হৃদয়ে রামচক্রের 
.নিমিন্ই শোক ও পরিতাপ 'রিতেছেন। 
হুমন্ত্র তাহাকে তদবন্থাপন্ন দেখিয়া প্রথমত 


জয়শব্দ পূর্বক আশীর্বাদ করিয়া ভয়-বির্ুব 


বচনে ধীরে ধীরে কহিলেন, মহাঁরাঁজ ! রাম- 
চন্দ্র আগমন করিয়াছেন। 

মহারাজ দশরখ, মন্ত্রের মুখে রামচক্দ্রের 
আগমন-বার্ডা শ্রবণমাত্র যার পর নাই ব্যথিত- 
হৃদয় হইলেন, এবং মন্ত্র প্রতি দৃষ্টিপাত 
করিয়া! বাম্প-গদগ্ অস্পষ্ট বচনে কহিলেন, 
শীঘ্র লইয়া আইস। 


পাপের 


পঞ্চব্রিৎশ সর্গ। 


দ্শরথ-আস্বাসন। 

মহারাজ দশরথ, “রামচন্দ্রকে লইয়া 
আইস? অল্পধস্বরে এই কথ! বলিক়্াই তীব্র- 
তর শোকাবেগে মোহাতিভূত হই! পড়ি- 
লেন। মোহ-পরভন্ত্র মহারাজ, মুহুর্ত কাপ 
নিশ্চেউ থাকিয়া পুনর্ববার চৈতন্যলাভ পূর্বক 
সিংহাসনে উপবিষ্ট হইলেন। মন্ত্র ডাহাকে 
চৈভন্য লাভ করিতে দেখিয় ছুঃখিত হৃষয়ে 
কৃতাঞ্জলিপুটে সমীপবর্তাঁ হইয়া! পুনর্ধ্ধার কহি- 


লেন, মহারাজ | পুরুষ-সিংহ রাজকুমার রাম-. 


চত্্র এক্ষণে ছারদেশে দণ্ডায়মান আছেন 
তিনি নিজের সমুদায় ধন-সম্পততি ব্রাক্মণগণকে 





করিক্না আসিয়াছেন। 

মযুখাবলী দ্বার! হয়ুখমালীর ন্যায়, গুগাঁ- 
বলি দ্বার! সর্বলোক-বিখ্যাত রাযচন্জ্র আপন- 
কার আজ্ঞা শিরোধার্য্য করিয়া ভ্রাত! লক্ষমণ 
ও সীতার সহিত বনগমনে উদ্যত হইয়া 
ছেন। এক্ষণে তিনি আপনকার" চরণ-দর্শন 
ও আপনকার নিকট বিদায় গ্রহণ করিবার 
নিমিত্ত ঘারে দণ্ডায়মান আছেন; যদি অভি- 
কুচি হয়, প্রবেশানুম্তি করুন| 

নভোমগুলের ন্যায় নির্দলায্ম! মহারাজ 
দশরথ, হ্মন্্ের মুখে ঈদৃশ ম্মভেদী বাক্য 
শ্রবণ করিয়া দীর্ঘোষ্ণ নিশ্বাস পরিত্যাগ 
ূর্ববক ছুঃখিত হৃদয়ে কহিলেন, স্মন্ত্র! আমি 
সমুদায় পত্বীগণে পরিবৃত হইয়! রামচন্দ্রকে 
দেখিতে ইচ্ছা করি; তুমি আমার লমুদায় 
পতীকে এই স্থানে আনয়ন কর। 

মহারাজের . এইরূপ আদেশ-প্রাপ্তিমাত্র 
হুমন্ত্র জ্বেগে অস্তঃপুরের সমূদায় কক্ষায় 
গমন পূর্ববকপক্লুহিলেন, আরধ্যাগণ! মহারা 
আপনাদের সকলকেই আহ্বান করিতেছেন, 
শীঘ্র আগমন করুন, বিলম্ব করিবেন ন। রাজ- 
মহিলাগণ মন্ত্রের মুখে ভর্তার আদেশ-বাক্য 
শ্রবণ করিল্া ত্বরা পূর্ববকৃ' মহারাঞ্জের নিকট 
আগমন করিলেন। সার্ধত্রিশত রূপবন্তী রমনী 
বিবিধ বিভূষণে বিভূষিত1 হইয়া, $ককেয়ীর 
সহিত সমবেত মহারাজকে দর্শন করিবার 
নিমিত উপস্থিত হইলেন। . 


মহারাজ দপরথ, অন্তঃপুর-চারিদী মহিলা- 


মগডলীকে আগমন করিতে দেখিয়া ছুন্ত্রকে 





লা 


১১১ 


83 


৪ 











১৬২ 





রামায়ণ। 





কহিলেন, স্মন্ত্র! এক্ষণে আমার পুন্র রাম- 
চন্দ্রকে শীঘ্ব আনয়ন কর। স্থমন্ত্রও রাজাজ্ঞা! 
প্রাপ্ডিমাত্র ত্বরধস্থিত হইয়া! রাম, লক্ষণ ও 
জনকনন্দিনী সীতাঁকে প্রবেশ করাইলেন। 
উদারচরিত রামচন্দ্র দূর হইতে কৃতা- 
্লিপুটে আগমন করিতেছেন দেখিয়াই, 
মহিলাগণ-পরিরৃত মহারাজ শোকে ' একান্ত 
অধীর হইয়া আমন হইতে উত্থিত হইলেন; 
এবং “বৎস রাম ! আগমন কর» এই কথা 
বলিয়াই তিনি আলিঙ্গন করিবার নিমিত্ত 
বাহু প্রসারিত করিয়া বেগে ধাবমান হইলেন; 
পরন্য রামচন্দ্রকে ম্পর্শ করিবার পূর্ব্বেই 
দুঃখাভিভূত ও মুচ্ছিত হইয়! ভূতলে. নিপ- 
তিত হইলেন। মহাত্মা রামচন্দ্র, মহারাঁজকে 
পতিত হইতে দেখিয়া সম্পূর্ণরূপ-ভূতল-প্রাপ্ত 
না.হইতে হইতেই সসম্ত্রমে ধরিয়া ফেলি- 
লেন। পরে তিনি, লক্ষণ ও সীতার সহিত 
অতীব ছুঃখার্ত হৃদয়ে তাদৃশ. মোহাবস্থাতেই 
ধীরে ধীরে তাহাকে তুলিয়া সিংহাসনে উপ- 
বেশন করাইলেন ; এবং ভ)্থরি মুচ্ছাপ- 
নয়নের নিমিত্ত বাযুব্যজন করিতে লাগি- 
লেন। 

এই সময়, তত্রত্য সহস্র. সহজ রমণী 
“হা রামচজ্। হা! ায়চন্দ্র !? বলিয়া বক্ষ ও 
শিরে করাঘাত পূর্বক সহস। উচৈঃম্বরে 
রোদন করিয়া উঠিলেন; ভূষণ-ধ্বনি-বিমি- 
শ্িত ভাহাদের করুণ বিলাপে সমুদায় অস্তঃ- 
পুর অনুনাদিত হইল। 

শোঁক-দাঁগর-নিষয্ন ' মহারাজ দশরথ, 
কিয়তক্ষণ পরে যখন সংজ্ঞা লাভ করিলেন, 


তখন গুরু-বৎসল রামচন্দ্র কৃতাঞ্জলিপুটে 
কহিলেন, মহারাজ ! আপনি আমাদের প্রভূ 
ও ঈশ্বর; আঁমি এক্ষণে বন-প্রস্থানে প্রস্তত 
ও প্রবৃত্ত হইয়া আপনকার শ্রীচরণ-দর্শন ও 
আপনকার সম্মতি গ্রহণ নিমিত্ত আগমন 
করিয়াছি, এবং প্রার্থনা করিতেছি, আমাদের 
প্রতি কুশল-দৃষ্টি করুন;--শুভ আশীর্বাদ 
করুন। | 

মহীপতে ! লক্ষণ ও বৈদ্রেহী আমার 
সহিত বনগমনে প্রবৃত্ত হইয়াছে, আপনি 
অনুগ্রহ পূর্বক সম্মতি প্রদান করুন। আমি 
ইহাদিগকে নিধর্তিত করিবার নিমিত্ত অশেষ 
যুক্তি-প্রদর্শন পূর্বক বিশিষ্টরূপ যত্বু করি- 
যাছি; ইহারা কোন ক্রমেই নিবৃত্ত হইল 
না । লক্ষ্মণ, সীতা ও আমি এক্ষণে বনগমনে 
ককৃতনিশ্চয় হইয়া আপনকার সম্মতি প্রার্থ 
নায় চরণ-সমীপে উপস্থিত হুইয়াছি, অনু- 
গ্রহ পূর্বক অনুজ্ঞা করুন। 

রামচন্দ্র অবিচলিত হৃদয়ে অনুমতি 
প্রতীক্ষ! করিতেছেন দেখিয়া মহারাজ দশরথ, 
কাতর হৃদয়ে বাম্পাকুলিত লোচনে দৃষ্টিপাত 
পূর্বক কহিলেন, রামচন্দ্র ! পূর্ববকালে আমি 
কৈকেয়ীকে বর প্রদান করিয়৷ এক্ষণে বঞ্চিত 
ও প্রতারিত হইয়াছি; যখন আমি এতদূর 
মূঢ় ও অপরিণাম-দর্শা, তখন আমাকে বন্ধন 
করিয়া--ফারারুদ্ধ করিয়া-অথবা অন্য 
কোন রূপে নিগৃহীত করিয়া রাজসিংহাসন 
অধিকার করাই তোমার একান্ত কর্তব্য। 

মহারাজ দশরথের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 

করিয়া ধন্দ-পরায়ণ রামচন্দ্র গ্রশিপাত পূর্বক 











অযোধ্যাকা্ড। 


কৃতাঞ্জলিপুটে কহিলেন, মহারাজ ! আপনি 
আমার পিতা, গুরু, প্রতিপালক, প্রভূ, 
আরাধ্য-দেবতা, পরমপূজ্য, গুরুতর-ধর্মস্বরূপ 
এবং অধীশ্বর | মহারাজ ! আমাকে চিরকাল 
আপনকার আজ্ঞাধীন হইয়াই থাকিতে হইবে; 
প্রসন্ন হউন, আমাকে বনঙ্গমন হইতে নিব- 
ভিত করিবেন না; আপনি সত্যপ্রতিজ্ঞ হউন ; 
আপনি সহত্র বদর পরমায়ু লাভ করিয়া 
আমাদের সকলের প্রভূ হইয়া! রাজ্য শাসন 


করুন| মহারাজ ! আপনি কৈকেয়ীর নিকট 


যেরূপ প্রতিজ্ঞা করিয়াছেন, তাহাই করুন; 
আপনাকে মিথ্যা-প্রতিজ্ঞ করিয়া ভূমগ্ডুলের 
অথব! সমুদদায় ভ্রিলোকেরও আধিপত্য কামন! 
করি, এমন দিন যেন* আমার টি না 
হয়। 

ধর্ম-পরায়ণ রাঁমচন্দ্রের মুখে ঈশা বাক্য 
শ্রবণ করিয়া! সত্যপাশ-স্থসংযত মহারাজ 
দশরথ, বাম্পগদ্গদ স্বরে করুণ বচনে কহি- 
লেন,বৎস! আমায় সত্যসন্ধ করিবার নিমিত্ত 
এই নগরী "পরিত্যাগ পূর্বক বনগমন করাই 
যদ্দি তুমি স্থির-নিশ্চয় করিয়া থাক, তাহা 
হইলে আমিও ঘাইতেছি; আমার সহিত 
একত্র হইয়া বনবাসার্থ যাত্রা কর। বস! 
তোমার বিরহে আমি কখনই জীবন ধারণ 
করিতে সমর্থ হইব ন1। ভূমি ও আমি এখানে 
থাকিব না, ভগ্তই এই অযোধ্যার, রাজা 
হউক। 

মহারাজের মুখে এভাদৃশ বাক্য শ্রবণ 
করিয়া রামচন্দ্র কহিলেন, প্রভো ! আমার 
পু মহিত বনগমন করা আপনকার উচিত 


২ পশপপীপ। 





১ 


১১৩ 


হইতেছে না। মহারাজ ! আগার অনুগমন 
করা কোন ত্রমেই আপনকার কর্তব্য নহে। 
পিত! প্রসন্ন হউন; যাহাতে আমর] ধর্মা- 
পথেই অবস্থান করিতে পারি ও আপনি 
নত্য-প্রতিজ্ঞ হয়েন, ভাহা করুন। মহারাজ! 
আমি .আপনফার প্রতি উপদেশ প্রদান 
করিতেছি না, পরস্ত স্বধর্শাই স্মরণ করিয়া 
দিতেছি ; আঁমার প্রতি স্নেহ নিবন্ধন আপনি 
অন্য ধর্ম হইতে বিদ্রলিত হইবেন না। 
মহারাজ দশরথ, রামচন্দ্রের মুখে তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া! আশীর্বাদ পূর্বক কহি- 
লেন, বস! তুমি দীর্ঘ আয়ু, অসীম কীর্তি, 
অতুল্য বল, অপ্রতিহত শৌরধ্য ও শাশ্বত ধর্ম 
লাভ কর। তুমি পিতৃ-দত্য পালনে প্রবৃত্ত 
হইয়া পুনরাগমনের নিমিত নির্বিিত্মে বনগমন 
কর ; তোমার মঙ্গল হউক,_-তোমার অভ্যু- 
দয় হউক,-তোমার যশোবিস্তার হউক। 
বৎস মি সত্যনিষ্ঠ ; তোমার মন সর্বদাই 
ধর্ম প্রবণ' ট€তামার ধর্্য-মত- -বৈপরীত্য সম্পা- 
দন করা কোন ক্রমেই সাধ্যায়ত নহে; পরস্ত 
বস! আমার অভিলাষ এই যে,তুমি অস্তত 
এই এক্‌ রাত্রি এখানে ঘাস কর। অদ্য তুমি 
আমার সহিত ব্াজভোগা প্রিয়তম বস্ত্র আহার 
ও অভিলাধানুর্ূপ ধশ্বর্য্য ভোগ পূর্বক 
তোমার দুঃখার্ভা জমনীকে আশ্বাস প্রাদাম 
করিয়া কল্য যাত্রা করিঘষে। আমি অন্তত 
একদিনও তোমার মুখচন্দ্র দর্শন ফ্করিয়। গল্পি- 
তৃপ্ত হইতে পারিব। ১ 
বৎস! পদ্য তোমার জননীর সহিত; ঙ 
আমার সহিত একত্র থাকিয়া রজনী যাপন 





সি 


প্র 


প্পপীশিশীস্পীপাশশিাশাাীশিশাশীসিশস 


১১৪ 


কর; অদ্য তৃমি বিবিধ-ভোগ্য-বস্ত-ভোঁগে 
পরিতৃপ্ত হইয়া .কল্য প্রত্যুষেই অভিপ্রেত- 
সাধনার্ঘ যাত্রা করিতে পারিবে | বগম! তুমি 
আমার সত্যপাঁলনগ্ূপ প্রিয়কাধ্য সাধনের 
নিমিত্ত সমুদাঁয় প্রিয় বস্ত পরিত্যাগ পূর্বক 
বিজন-বন-গমনে প্রবৃত্ত হইয়া পরম, দুধ 
কার্ধ্েই উদ্যত হইয়াছ। | 

বস! আমি সত্য করিয়া শপথ পূর্বক 
বলিতেছি, তোমার বনবাম কোন ক্রমেই 
আঁমার আন্তরিক অভিপ্রেত নহে; ভন্ষাচ্ছা- 
দিত অগ্নির ন্যাঁয় কপট সাধুতায় সমাচ্ছাদিত! 
এই ছুশ্চারিণীই আমাকে ছলন! ও প্রতারণা 
করিয়াছে।__এই দুর্বৃত্ত কৈকেয়ী আমাকে 
যে বিষম বঞ্চনা করিয়াছে; তুমি তাঁহারই 
বাঁক্যে আমাকে সেই বঞ্চনা হইতে উদ্ধার 
করিতে অভিলাষী হইয়াছ। বৎস! তুমি 
আমার অসাধারণ-গুণ-সম্পন্ন জ্যেষ্ঠ পুত্র; 
তুমি যে পিতাঁকে মিথ্যা-প্রতিজ্ঞত[/হইতে 
রক্ষা! করিবে, তাহা৷ আশ্চর্ধ্য নহে? 

একান্ত কাতর, শোক-বিহ্বল, ধীমাঁন, 
মহারাজ দশরথের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া রামচন্দ্র,কৃতাঞ্জলিপুটে কহিল্েন,পিত! 
আমি সমুদয় সখ ৪: সখসাঁধন পরিত্যাগ 
করিয়াছি, এক্ষণে আবার তাহা পুনরায় শ্রহণ 
করিতে সাহসী ও এভিলাধী হইতেছি না । 
অদ্য আমি যে সমুদয় অপূর্ব ভোগ্য বস্ত 
ভোগ করিব, কল্য তাহা আমাকে কে প্রদান 
করিবে! হুতরাঁং পিত ! এক্ষণে আমি রন- 
গ্রমনই প্রার্থনা করিতেছি; নিবৃত্তি অভি- 
লাষ করি না। তুর, মাঁতঙ্গ ও রখ সঙ্কুলা, 





রায়ায়ণ। 


গ্রাম-বহুলা, বহুবিধ-ধনরত্-পরিপূর্ণা ও বিবিধ- 


দ্রব্য-সঞ্চয়-বিরাঁজিত1 এই পৃথিবী আমি পরি- 


ত্যাগ করিতেছি, মহারাজ ! আপনি এতৎ- |. 


সমুদায় ভরতকে প্রদ্দান করুন। পিত ! আমি 
সমূদায় এশ্বধ্য পরিত্যাগ করিতে পারি, 
সমুদায় অভিলধিত ভোগ্য বস্ত পরিত্যাগ 
করিতে পারি, স্থুখ পরিত্যাগ করিতে পারি, 
অধিক কি, প্রিয়তম প্রাণ পর্যন্তও পরিত্যাগ 
করিতে পারি, তথাপি আপনাকে মিথ্যা 
প্রতিজ্ঞ করিতে ইচ্ছ। করি না । আঁমি অদ্য 
বনগমনের নিমিত্ত যে স্থির-নিশ্চয় করিয়াছি, 
তাহ! কোন ক্রমেই বিচলিত হইবে না । 
মহারাজ! পূর্বেবে আপনি পরিভুষ্ট হইয়া 
দেবী কৈকেয়ীকে যে বর প্রদান করিতে 
অশ্পীক্ষার করিয়াছিলেন, তাহা এক্ষণে সম্পূর্ণ- 
রূপে প্রদান করুন; সত্য-প্রতিজ্ঞ হউন। 
আমি আপনকার আদেশ-পালনে নিযুক্ত 
হইয়া চতুর্দশ বৎসর বনষ্র. তপস্বীদিগের 
সহিত বনে বাস করিব, আপনি কাতর বা 
বিমর্ষযুক্ত হইবেন না; ভরতকে পৃথিবীর 
আধিপত্য প্রদান্স করুন। এই সমুদ্বায় লোক-_ 
আমার এই সমুদায় মাতা--বাম্প'রারি পরি- 
ত্যাগ পূর্বক রোদন . করিতেছেন, আপনি 
কোঁথা সকলের সান্তনা করিবেন--সকলকে ই 
স্থির করিবেন, না আপনি স্বগ্নংই শোকাকুল 
ওবিকৃত-চিত্ত হইতেছেন! মহারাজ! আপনি 
আমার বিয়োগ-জনিত ছুঃখ-শোক পরিত্যাগ 


করুন; সাগর-সদৃশ গন্ভীর'প্রকৃতি ভবাদৃশ- 
মহাত্মগণ কখনই ক্ষুব্ধ হইয়া মর্ষ্যাদ1! অতিক্রম ' 


করেন না। মহারাজ! আমি আপনকার আজ্ঞা! ? 





১৬ 





অযোধ্যাকাণ্ড। 


পালনের নিমিত্ত যাদৃশ অভিলাষী; রাজ্য 
প্রাপ্তির নিমিত, হবখ সম্ভোগের নিমিস্ত অথব! 
প্রিয়-সমাগমের নিমিত্তও তাদৃশ অভিলাধী 
ও লেলিপ নহি। এক্ষণে আপুনি সত্যপাঁল- 
নের নিমিত্ত আমার প্রতি আদেশ করুন। 
মহারাজ ! আমি আপনকাঁর সমক্ষে স্থকৃত 
দ্বারা সত্য করিয়। শপথ পুর্ধবক বলিতেছি, 
আমি আপনাকে সর্ববতোভাঁবে সত্যসন্ধ করি- 
তেই ইচ্ছা করি, মিথ্যাভাষী করিতে অভিলাষ 
করিনা । মহারাজ আমি বনবাসে উদ্যত 
হইয়াছি ; এক্ষণে আমার প্রতি ত্বরায় গমনের 
অনুমতি করুন ; আমাঘারা যদি আপনকার 
সত্য রক্ষা হয়, তাহা! হইলে তাহাই আমার 
পরম-সৌভাগ্য । 

মহারাজ! আঁমি আপনকার আঁজ্ঞক্ধমে 


সত্য পালনের উদ্দেশে তপস্যা করিবার, 


নিমিত্ত বনগমন করিতেছি । আপনি নগর- 
জনপদ-সমেত এই হ্থসমৃদ্ধ মহীমগ্ুল ভর- 
তকে প্রদান করুন। মহারাজ ! আপনি 
যেরূপ আদেশ করিয়াছেন, তাহাই সফল 
হউক । বীর্ধ্যবান ভরত, পর্ধরত-কাঁনন-গ্রাম- 
রাজি-বিরাজিতা সাঁগর-মেখলা মঙ্গলময়ী 


মেদিনীর অধিপতি হউন; আমি সমুদায় 


পরিত্যাগ করিয়!' অরণ্য-ষাজ্রা করিতেছি। 
মহারাজ!  পিতৃ-আজ্ঞা-পালন সাঁধু-সম্মত ; 


স্বতরাঁং আপনকার আজ্ঞাপালনে, আমার. 


£করণ যেরূপ পরিতুষ্ট হয়, প্রীতিজনক 
ও স্থথজনক বন্থবিধ ভোগ্য বস্তু ভোগেও 
( তাদৃশ পরিতুষ্ট হয় না। আপনি এক্ষণে 
* আমার বিয়োগ-জনিত মনোছুঃখ পরিত্যাগ 








55৫ 


করুন। রি ! আমি পুণ্যপুঞ্জ ঘারা আপন- 
কার নিকট দিব্য করিয়া! বলিতেছি, আপ” 
নাকে মিথ্যাপ্রতিজ্ঞ করিয়া নিৃপ্টক রাজা" 
ভোগ, বছুবিধ স্থরম্য স্থুধ, অথবা সর্বব-জীব- 
প্রিয় জীবনও আমি কাঁমনা করি ন1। 

মহারাজ! আমি রিচিত্র ম্টীরুহ-সম্থুল 
অরণ্য-মধ্যে প্রবিষ্ট হইয়া ভূধর, নদী, সরো- 
বর প্রভৃতি সন্দর্শন পূর্বক ফল-মূল ভক্ষণ 
করিয়। স্থখে কাল,যাপন করিব, আপনি 
আমার বিয়োগ-জনিত ছুঃখ পরিহার, পূর্বক 

রিতৃপ্ত হৃদয়ে অবস্থান করুন। 

অপরিহরণীয়-দুঃখ-সন্তাপ-প্রগীড়িত মহ্থাঁ- 
রাঁজ, রামচন্দ্রের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া তাহাকে আলিজন করিলেন এবং 
তৎক্ষণাৎ অচৈতন্য হইয়া ভূতলে নিপতিত 
হইলেন, কিছুই জানিতে পারিলেন না। 

এই সময় একমাত্র কৈকেয়ী ব্যতীত সমু- 
দাঁয় রুজমহিনীই কাতরম্বরে রোদন করিতে 
লাগিলেদ; স্থমন্ত্রও রোদন করিতে করিতে 
ুচ্ছাগত.হইয়! পড়িলেন; চতুর্দিকেই হাহা" 
কার শব্ধ হইতে লাগিল। 





সুমন্ত কর্তৃক কৈবেয়ীর তিরস্কার । . ্ 


অনন্তর অনতিবিলম্েই হুমস্ত্রের সংজ্ঞা 
লাভ'হইল;-_তিনি সাঁতিশয় সন্তণ্ত হৃদয়ে 
ঘনঘন দীর্ঘ মিশ্বাস পরিত্যাগ করিতে করিতে 
ক্রোধভরে দস্তে দম্ত-নিষ্পীড়নে কটকটা শব্দ 
করিয়া হস্তে হস্ত-নিষ্পেষণ' করিতে লাগি- 
লেন; সহসা তাহার মস্তক কম্পিত হইতে 











১১৬ 


লাগিল; ক্রোধাবেগে তাহার লোচন-যুগল 
রক্তবর্ণ হইয়া উঠিল ;--পূর্ব্বের ম্যায় আঁর 
শরীরের আকার থাকিল না। তিনি মহা- 
রাজের ভাব-গতিক ও অভিপ্রায় বুঝিতে 
পারিয়া বাক্যরূপ শর-নিকরে যেন কৈকেয়ীর 
মর্ম ভেদ করিয়াই-নহৃদয় কম্পিত করিয়াই 


কহিতে লাগিলেন, দেবি! স্থাবর ও 'জঙ্গম: 


সমুদাঁয় ভূমগ্ডলেরই অধীশ্বর এই মহারাজ দশ- 
রথ আপনকার পতি ; আপনি যখন ঈদৃশ 
পতি পরিত্যাগ করিতেছেন, তখন আপনি ন1 
করিতে পারেন, এমত ছুষ্ষণ্্মই দেখিতে পাঁই 
ন।; আমি দেখিতেছি, আপনি পতি-ঘাতিনী 
--অস্তত কুলঘাতিনী, সন্দেহ নাই ;'তাহ! 
না হইলে আপনি, মহেন্দ্রসদৃশ অজেয়, 
মহাঁচল-সদৃশ অপ্রকম্প্য ও মহোদধি-সদৃশ 
অক্ষোভ্য, স্থির-বুদ্ধি মহারাজকে কি নিমিত্ত 
অনুচিত কর্ম বার! সম্ভাপিত করিতেছেন ? 

দেবি! মহারাজ আপনকার ভর্তা 4: ইনি 
বর দিয়াছেন বলিয়াই সেই অপরাধে ইহাকে 
অবজ্ঞা কর! ও বিনষ্ট করা আপনকাঁর উচিত 
হয় না। কোটি কোটি পুত্রের প্রতি উপেক্ষা 
করিয়াও ভর্তার ইচ্ছানুবস্তিনী হওয়া পতি- 
ব্রতা নারীদিগের অবশ্য-কর্তব্য ; পতিব্রতা 
রমণীরা কখনও পতির:ইচ্ছার বিপরীত কার্য্য 
করেন ন!। রাজবংশের নিয়ম এই যে, পুক্র- 
গণ জ্যেষ্ঠ অনুসারে রাজ্যপ্রাণ্ত হয়েন। 
আপনি, এই ইক্ষাবু-কু্-ভূষণ মহারাজ দশ- 
রথ বর্তমান থাকিত্তেই পুরুষ-পরম্পরাগত 
[ সেই নিয়ম লোপ করিবার চেষ্টা করিতে- 
ছেন! 








রামায়ণ। 





ভাল, তাহাই হউক ; আপনকার পুত্র 
ভরত রাজা হইয়া পৃথিবী শাসন করুন ; 
রামচন্দ্র যেখানে গমন করিবেন) আমরা সক- 
লেই সেই হ্থটুনে গমন করিব। আপনি যে 
ঘণিত কার্যে প্রবৃত্ত হইয়াছেন, তাহাতে 
কোন ব্রাহ্গণই আপনকার রাজ্যমধ্যে বাস 
করিবেন না। বাম যে পথে যাইবেন, 
আমরা সকলেই সেই পথে যাঁইব। দেবি! 
বন্ধু-বান্ধবগণ, ্রাহ্মণগণ ও সাধুগণ রাজ্য পরি- 
ত্যাগ করিলে তাদৃশ শূন্য রাজ্য লাভ করিয়া 
আপনকার কি ম্বখোদয় হইবে ! . আপনি 
যে ঘ্বণিত কার্যে প্রবৃত্তা হইয়াছেন, তাহাতে 
কেহই এ রাঁজ্যে থাকিবেন ন1!। আপনকার 
এরূপ আচরণ দেখিয়া'ও পৃথিবী যে এখনও 
বিদর্গী হইতেছেন না, ইহাই আশ্চধ্য ! 
আপনি রামচন্দ্রকে অরণ্যে প্রেরণ করিতেছেন, 
ইহাতে ক্রহ্ষর্ষিগণ কর্তৃক কৃষ্ট প্রত্বলিত- 
হুতাশন-সদৃশ আপামর-সাধাঁরণের ধিকাররূপ 
ভীষণ বাগ্দণ্ড কি নিমিত্ত এপর্ধ্যস্ত আপনাকে 
দগ্ধ করিয়া ফেলিতেছে না! কোন্‌ ব্যক্তি 
কৃঠার দ্বার আত্ত্র-বৃক্ষ-চ্ছেদন করিয়া নিম্ব- 
বৃক্ষের রোপণ ও রক্ষণাবেক্ষণ করিয়া থাকে ? 
যদি কেহ নি্ব-বৃক্ষে নিয়ত ছুগ্ধ প্রদান করে, 
তাহা হইলেও কদাপি তাহার মধুরাম্মাদ হয় |] 
মা; দেখিতেছি-_আপনকার জননীর সমুদায়, 
গুপই আপনি প্রাণ্ত হইয়াছেন; লোক-প্রসি- 
দ্বিই আছে যে, নিশ্ব-বৃক্ষ হইতে কদাপি মধু 
নির্গত হয় না; 'আপনকার মাতার অসৎ- 
প্রবৃত্তির বিষয় আমর! পূর্বের যেরূপ শুনি- 
য়াছি, তাহ] এক্ষণে স্মরণ হইতেছে। 














অযোধ্যাকাও্ড। 





কোন মহর্ধির বর অনুসারে আপনকার 
পিত। পশু-পক্ষি-প্রসৃতি সমুদায় জীব-জন্তর 
কথা বুঝিতে পারিতেন। একদ! আপনকার 
পিতা শয়ন করিয়া আছেন, এমত সময় জুত্ত 
নামক একটি স্থবর্ণ-বর্ণ পক্ষী রব করিয়া 
উঠিল; আঁপনকার পিত। তাহার মানসিক 
ভাব সমুদায় বুঝিতে পারিয়া পুনঃপুন হাস্য 
করিতে লাগ্গিলেন। আপনকার জননী সেই 
স্থানে ছিলেন; তিনি, তীহাকেই লক্ষ্য কিয়! 
আপনকার পিত। হাস্য করিয়াছেন মনে 
করিয়া, পুনঃপুন হাস্তের কারণ জিজ্ঞাসা 
করিতে লাগিলেন ) এবং কহিলেন যে, যদি 
আপনি এই হাস্তের কারণ না বলেন, তাহা 
হইলে আমি উদ্বন্ধনে প্রাণ পরিত্যাগ করিব। 
আপনকার পিতা কহিলেন, আমি যদ্দি 


তোমার নিকট হাস্যের কারণ ব্যক্ত করি, 


] তাহ হইলে এই ক্ষণেই আমার স্বত্যু হইবে, 
সন্দেহ নাই। আপনকার মাতা! আগ্রহাতিশয় 
সহকারে পুনঃপুন বলিতে লাগিলেন,আমাকে 
হান্যের কারণ বলুন; আমি আপনকার কোন 
আপত্তিই শুনিব না; আপনি আমাকে লক্ষ্য 
করিয়া হাদিতে পারিবেন না ;--আপনি 
বাঁচুন বা মরুন, আপনকার হাস্যের কারণ 
আমাকে ঘলিতেই হইবে; কেকয়রাজ-মহিষী 
এইরূপ বলিলে কেকয়রাজ, যে মহর্ষি 
তীহাকে বরপ্রদান করিয়াছিলেন, তাহার 
নিকট সমুদীয় বতাস্ত- আনুপূর্ব্বিক কহি- 
লেন; মহর্ষি উত্তর করিলেন, মহারাজ! 
যাহাতে নিশ্চয়ই জীবন ন্ট হইবে, এক্প 

| কার্ধ্য করিবেন না। আপনকার মহিষী 


খর ধরন 24223 47হিত £ 883৫ এহ5 


প্রাণত্যাগই করুন, আর যাহাই করুন, 
আপনি কোন ক্রমেই তীহার নিকট হাস্যের 

কারণ বলিবেন না। মহর্ষি প্রসঙ্গ মনে এইরূপ 
উপদেশ-বাক্য .কহিলে, আপনকার পিতা 
তৎক্ষণাৎ আপনকার মাতাকে দূরীকুত করিয়া 
দিয়া স্বয়ং রাজরাজের ন্যায় বিহার করিতে | 
লাগিলেন। দেখিতেছি,এক্ষণে আপনি আঁপন- 
কার জননীর ন্যায় অসৎ-পথ-বর্ডিনী হইয়া 
মহারাঁজকে মোহাভিভূত করিয়া অন্যায় পথে 
প্রবর্তিত করিতেছেন। একটি লোক্‌-প্রবাদ 
আছে যে, পুত্র পিতার গুধ প্রাপ্ত হয় এবং 
কন্যা জননীর গুণ প্রাপ্ত হইয়! থাকে । এই 
প্রবাদ এক্ষণে সত্য বলিয়! হৃদয়ঙ্গম হইতেছে। 

দেবি! আপনকার জননীর অনুবর্তিনী 
না হইয়া! মহারাজ যাহা আদেশ করেন,তাহাই 
গ্রহণ করুন। আপনি এক্ষণে ভর্তার অনু- 
বর্তিনী হইয়া আমাদের সকলকে রক্ষা করুন। 
আপঘ্কার পতি দেবরাজ-সদৃশ ও সমুদায় 
পৃথিবীর 'অধীশ্বর ; আপনি ইহীকে অসদ্ধর্টে 
প্রবর্তিত করিবেন না। পাপম্পর্শপরিশূন্য 
রাজীব-লোচন শ্রীমান মহারাজ দশরথ আপ- |. 
নাকে যে ধর্য় প্রদান করিয়াছেন, কখনই 
তাহার ' অন্যথাচরণ করিবেন না; আপনি 
সময়ান্তরে সেই বর গ্রহণ করিবেন। এক্ষণে 


বয়ো-জ্যেষ্ঠ গুণ-জ্যেষ্ঠ সরবব-কর্-কুশল শ্যবর্- 


নিরত সর্ধব-প্রতিপালক মহাবল বদান্য রাম- 
চন্দ্র ধাহাতে রাজ্যে হরিতে 
রবি! মহারাজকে পি কিয়া 
রামচন্দ্র বনগমন করিলে আপনকার অপরি- 








৩৪ 





গজ 
| 


রি 


১১৮ 





রামায়ণ। 





হরণীয় নিন্ন1! ও অপবাদ হইবে । রাম, ক্রম- 
গ্রাপ্ত রাজ্য পালন করুন; আপনি নিশ্চিন্ত 
হইয়া থাকুন ; এই অযোধ্যাপুরীতে রামচন্দ্র 
রাজ না হইলে আ্মাপনকাঁর মঙ্গল হুইবে 
না। রামচন্দ্র যৌবরাজ্যে অভিষিক্ত হইলে 
মহাবীর মহারাজ দশরথ, পূর্ব পূর্ব রাজধি- 
গণের দৃষটাস্তানুসারে বন-গমন করিবেন 

বৃদ্ধ স্থমন্ত্র, রাজসমক্ষে কৃতাঞ্জলিপুটে এই- 
রূপে কখনও সাস্তুনা বাক্য, কখনও বা তীক্ষ 
বাক্য প্রায়োগ করিয়া কৈকেয়ীকে পুনঃপুন 
নিরতিশয় বিক্ষোভিত করিতে লাগিলেন ; 
পরন্ত দেবী কৈকেয়ী কিছুতেই ক্ষুব্ধ বা ম্লান 
হইলেন ন|) ভীহীর মুখবর্ণও ততকালে'বিবর্ণ 
হইতে দেখা গেল না। 


পাপা 


বট্ত্রিংশ সর্গ। 


সিদ্ধার্থবাক্য। 

অনস্তর নিজ-প্রতিজ্ঞায় হ্বসংযত ও প্র- 
গীড়িত মহারাজ দশরথ, স্থুদীর্ঘ শোকো্চ 
নিশ্বাস পরিত্যাগ পূর্ববক স্বমন্ত্রকে আহ্বান 
করিয়া কহিলেন, স্থমন্ত্র! তুমি, রাঁমচন্দ্রের 
সহিত গমন করিবার নিমিত্ত চতুরঙ্গ সৈম্যকে 
অস্ত্রশস্ত্র শ্বসজ্জিত হইয়া স্বরায় প্রস্তুত হইতে 
বল। কুমার রামচজ্দ্রের প্রীতি-সম্পাদনের 
নিমিত্ত নিরুপম-রূপ-যৌবন-শালিনী স্বধাংশু- 
বনী কলা- -কুশলিনী রিলা্িনী রমণীরণ ভূরি- 
পরিমিত ধনরাশি গ্রহণ পূর্বক সমতিব্যাহারে 
গমন করুক পম্মপলাশ-লোচন রামচন্জ্রের 








অনুরক্ত শ্বহৃদ্গণও রাশি রাশি ধন গ্রহণ 
পূর্বক অনুগমন করুন। বাঁণিজ্যজীবী সমু- 
দায় জনগণ বহুবিধ পণ্য দ্রব্য সমভিব্যাহারে 
লইয়। রামচন্দ্রের সৈন্যের সমভিব্যাহারে 
যাঁউক। যাহার] রামচন্দ্রের অনুজীবী, এবং 
যাহাদের সহিত রামচন্দ্র ব্যায়াম, উপবেশন, 
ক্রীড়া-কৌতুক বা আমোদ-প্রমোদ করিয়া 
থাকে, তাহাদ্দিগকেও বছুধন প্রদান পূর্ববক 
মমভিব্যাহাগে পাঠাইয়া দাও। 
নগরবাসী প্রধান প্রধান জনগণকে, এবং 
অরণ্য-মর্্মজ্ঞ ব্যাধগণকেও রাঁমচন্দ্রের অনু- 
গামী হইতে বল। সমুদায় প্রধান প্রধান 
অস্ত্রশস্ত্র, এবং সমুদবায় উত্তম উত্তম শকট, 
রামচন্দ্রের সহিত প্রেরণ করিতে হইবে। 
আগার ধনাধ্যক্ষগণ সমুদায় ধনরত্ব সমভি- 


ধর্টহারে লইয়া রাজীব-লোচন রামচন্দ্র 
"| অনুগমন করুক। অরণ্যমধ্যে রামচন্দ্র প্রতি- 


দিন মুগয়া-বিহারে রত থাকিবে, আরণ্য মধু 
পান করিবে, কৌতৃহলাক্রান্ত হইয়া নানা- 
প্রকার নদ, নদী, ভূধর প্রভৃতি দর্শনে হৃত- 
চেতা হইয়া থাকিবে, এবং বহুবিধ অভিলধিত 
ভোগ্য বস্ত ভোগ করিবে ;--এইরূপে বনে 
বাস করিলেও আমার রাম রাঁজভোগে 
থাকিয়! রাজ্যন্থথ ম্মরণও করিবে না। 
আমার যাহা! কিছু ধনসম্পত্তি বা ভোগ্য- 
বসন্ত আছে, তৎসমুদায়ই রামচন্দ্র সহিত 
প্রেরণ কর । রামচন্দ্র তীর্ধ-সমুদায়ে দান ও 
ধন বিতরণ করিয়! বনবাঁস-কালেও রাজার 
ন্যায় স্থুখ-সৌভাগ্য সম্ভোগ করুক । রাম- 
চক্র সমুদ্বায় সার বস্ত লইয়া যাইলে ভরত 











অযোধ্যাকাণ্ড। 


জেতা পার শুন্য অযোধ্যাঁয় আধিপত্য করুক ; বন- 
মধ্যে শ্রীমান রামচন্দ্রের সমুদয় ডি 
পূর্ণ হইবে। | 
মহারাজ দশরথের মুখে ঈদৃশ বাঁক্য শ্রবণ 
করিয়া কৈকেয়ীর অন্তঃকরণে ভয়ের সঞ্চার 
হইল । তাহার মুখ-কমল শুক ও স্বর বিকৃত 
হইয়! উঠিল; ক্রোধ ও অমর্ষভরে তাঁহার 
লোচন-যুগল তাত্ত্রবর্ণ হইল। তিনি বিষ 
বদনে ও মন্রস্ত হৃদয়ে ক্রোধ-সংরক্ত নয়নে 
রাজার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, 
মহারাজ! স্থরার সারাংশ বহিষ্কত করিয়! 
লইলে যাঁহা অবশিষ্ট থাঁকে, সেইরূপ হৃত- 
সার এই শুন্য রাজ্য, ভরতকে অশ্রদ্ধা পূর্র্বক 
দান করিলে আপনকার, সত্য রক্ষা হইবে 
না, ভরতও তাহা গ্রহণ করিবে না। 
নৃশহসা নির্লজ্জ! কৈকেয়ীর ঈদৃশ স্থাণ।'. 
রুণ বাঁক্য-বাঁণে মর্দ্দে অতীব তাড়িত হইয়া | 
মহারাজ দশরথ দুঃখিত হৃদয়ে কহিলেন, 
নৃশংসে 1-_-সজ্জন-বিনিন্দিতে !-ছুশ্চাঁরিণি! 
আমার স্কদ্ধে অসহ ছুর্বহু ভার চাপাইয়! দিয়] 
আবাঁর কি নিমিত পুনঃপুন বাক্য-কশাঘাতে 
মন্ম ভেদ করিতেছ! 
মহারাজের মুখে ঈদৃশ সক্রোধ বাক্য শ্রবণ 
করিবামাত্র ঘোর-নিশ্চয়। কৈকেয়ী দ্বিগুণ- 
তর জুদ্ধা হইয়া ছুরভিসদ্ধি: প্রকাশ পূর্বক 
পরুষ বচনে কহিলেন, মহারাজ ! আপন: 
জাঁরই পূর্বপুরুষ মহারাজ সগর যেরূপে 
জ্যেষ্ঠ পুত্র অসমষ্তীকে পরিত্যাগ করিয়া 
ছিলেন, আপনিও সেইরূপ অব্যাকুলিত ও 
| অবিচলিত হৃদয়ে রামকে পরিত্যাগ করান। 





১১৯ 


(এতৎ-শ্রবণে মহারাঁজ' দশরথ “ধিক+ 
এই শব্দ উচ্চারণ পূর্বক শির:সঞ্চালন করিয়া, 
কিঞ্চিৎ লক্জাভিভূত হইয়া চিন্তা করিতে 
লাগিলেন । 

'এই সময় রাঁজমান্য সর্বত্র বিখ্যাত 
সিদ্ধার্থ নামক বৃদ্ধ মহামাত্য, কৈকেয়ীকে 
কহিলেন, দেবি ! ুর্বকাঁলে মহাঁরাজ সগর 
যে কারণে অসমঞ্জীকে পরিত্যাগ করিয়া- 
ছিলেন, তাহ! বলিতেছি, শ্রবণ করুন। 

রাজকুমার অসমর্জী! যার পর নাই দুঃশীল 
ছিলেন। আমরা শুনিয়াছি, তিনি পুরবাঁসী- 
দিগের পুত্রের গলদেশ ধারণ পুর্ধ্বক সরযূ- 
জলে নিক্ষেপ করিতেন। গ্রজাগণ অসমঞ্জার 
উপদ্রবে একান্ত প্রপীড়িত ও ক্রুদ্ধ হইয়! 
রাজাকে কহিল, মহীপতে ! হয় একমাত্র 
অসমঞ্জাকে পরিত্যাগ করুনঃ ন! হয় আমা- 
বের সকলকেই পরিত্যাগ করুন| মহারাজ 
রর জিজ্ঞাসা করিলে তাহারা ক্রোঁধ- 
ভরে কাল, মহারাজ! আপনকার এই পুত্র 
যাঁর পর নাই ছুঃশীল হইয়াছেন । আমাদের 
শিশু সন্তান-সম্ভতি পথে ক্রীড়া করিতে 
থাঁকে, ইনি দেখিতে পাইলেই ততক্ষণাৎ 
তাহাদের গল ধরিয়া সরযূ-জলে নিক্ষেপ 
করেন। বাঁলকগণ জ্রন্ন করিতে থাকে-" 
জলে পড়িয়৷ পুনঃপুন উত্গ্রনিমগ্ন হয়-- 
দেখিয়া, ইনি হাস্য করিতে থাকেন ; ত- 
কালে ইহার আনন্দের পরিষীম! থাকে নাঁ। 

মহারাজ সগর পৌরগৃণের মুখে ঈদৃপ 
বাক্য আবণকরিয়া তাহাদের সস্কোষের নিমিত 
রন্রট অসমঞ্জাকে পর্িত্যাগ করিলেন। 





১২৪ 








রামায়ণ। 





দেবি! মহারাজ সগর, ছুর্বিনীত অধার্্মিক - 


পুত্র অসমগ্জাঁকে ভার্্যা ও পরিচ্ছদাদিয় স্থিত 


যাঁনারোপণ পুর্ববক যাবজ্জীবনের নিমিত্ত 


নির্বাদিত করিয়াছিলেন রাজকুমার অস- 
মঞ্জা, মহাপাতকীর ম্যায় লোকালয় হইতে 
নির্বাসিত হইয়া ফাল ও পেটক গ্রহণ পূর্ববক 
দুর্গম অরণ্য-মধ্যে ভ্রমণ করিয়া বেড়াইতে 
লাগিলেন। 
পরম-ধার্ট্িক মহারাঁজ সগর, গুরুতর 
অপরাধ-নিবন্ধনই পুত্রকৈ পরিত্যাগ করিয়া 
ছিলেন। এক্ষণে রামচন্দ্র কি পাপ করিয়া- 
ছেন যে, তীহাকে পরিত্যাগ করিবার নিমিত্ত 
আপনি এরূপ অনুরোধ করিতেছেন &% মহা- 
রাজ কোন্‌ অপরাধে অশেষগুণ-নিধান রাম- 
চন্দ্রকে পরিত্যাগ করিবেন ? আমরা ত রাঁম- 
চন্দ্রের কিছুমাত্র 'দোষ দেখিতে পাঁই না; 
রামচন্দ্র হিমাঁংশুর ন্যায় নির্দাল; ত 
শরীরে ত পাপের লেশমাত্রও নাই। 
দেবি! আপনি যদি রাঁমচন্দ্রের এ 
গুরুতর দোঁষ দেখিয়] থাকেন যে, তদ্দার। বন- 
বাস দেওয়!যাইতে পারে, তাহা ব্যক্ত করুন। 
দেবি! দোষম্পর্শপরিশূন্য সৎপথন্থিত 
ব্যক্তিকে বিনা অপরাধে পরিত্যাগ করিলে 


.] অধন্ম-নিবন্ধন দেবরাজ ইন্দ্রেরও সৌভাগ্য- 


সম্পৎ নষ্ট হয়। দ্বেবি1 রামচন্দ্রের রাজ্যাঁভি- 


যেকের ব্যাঘাত করিবেন না; লোকাপবাঁদ 


৬ 


হইতে আপনাকে মুক্ত 
কর্তয্য। যারা 
রাজ দশরথ শোক-ব্যাক্ুল.বচনে কৈকেয়ীকে 


করাও আপনকার 







-কলুহিলেন, পাপীয়সি ! বিচক্ষণ সিদ্ধার্থ যাহা 


বলিতেছেন, তাহা তুমি গ্রহণ করিতেছ না! 
কিসে তোমার বা৷ আমার হিতানুষ্ঠান হইবে, 
তাহাও তুমি বুঝিতেছ না! তুমি কুপথে দণ্তায়- 
মানা হইয়া 'কুচেষ্টাই করিতেছ; তোমার 
এই চেষ্ট! সাধুবিগর্ঠিতা চেষ্টা, সন্দেহ নাই। 
ভাল, আমি রাজ্য, স্বখ, ধন, সমুদায়ই 
পরিত্যাগ পূর্ববক স্বয়ং রামচন্দ্রের সহিত বন- 
গমন করিনেছি ; অনার্ধ্যে! তুমি ভরতের 
সহিত এই রাজ্য ও হ্থখ সম্ভোগ কর। 


সপগ্তত্রিংশ সর্গ। 


রামচন্দ্র চীর-পরিগ্রহ । 
'ধর্ম-পরায়ণ মহাযশা রামচন্দ্র, কৈকেয়ীর 
ও পিতার তাদৃশ বাক্য শ্রবণ করিয়া বিনীত 
বচনে কহিলেন, মহারাঁজ ! আমি ধনসম্পতি 
ও সমুদায় ভোগ পরিত্যাগ করিয়াছি; আমি 
বিজন অরণ্যে বন্য ফল-মূল ত্ক্ষণ পূর্ববক 
জীবন ধারণ করিব; ঈদৃশ অবস্থায় সৈম্য- 
সামস্ত প্রভৃতি অন্ুচরবর্গে আমার প্রয়োজন 
কি? মহীরাঁজ ! যিনি মহামাতঙ্গ পরিত্যাগ 
পুর্ববক মমতা-নিবন্ধন গজ-কক্ষা (গজ-কক্ষ- 
বন্ধন-রজ্ু) বহন করেন, তাহার কি 'আভীষট- 
সিদ্ধি হয়? কক্ষ লইয়! তিনি কি করিবেন ? 
আমি এক্ষণে সর্ববত্যাগী হইয়াছি; আমার 
সৈম্য-মামস্তে ও অন্যান্য ' অনুচরবর্গে কি 
প্রয়োজন ! মহারাজ ! আমি এতৎ-সমুদায় 
পরিত্যাগ পূর্বক প্রার্থনা করিতেছি যে, | 











অযোধ্যাকাণ্ড। 


আমাকে বনবাসের শামাকে বনধাসের উপধুক্ত কেবল চীর-চীবর, | ধওাযমানা ধাকিলেন। ধার্সিফারগণ্য রাম- কেবল চীর-চীবর, 
খনিত্র, বংশ-পেটক ও শিক্য প্রদান করুন ; 
আমি চতুর্দশ বুসর বিজন বনে বাস করিব। 
রাঁমচন্দ্রের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিবা- 

মাত্র নির্লজ্জ! কৈকের়ী স্বয়ংই 'চীর খণ্ড আন- 
ঘন করিলেম এবং সর্বজন-সমক্ষেই রাম ও 
লক্ষণের হস্তে প্রদান পূর্বক কহিলেন, এই 
লও, পরিধান কর। 
রামচন্দ্র, কৈকেয়ীর হস্ত হইতে চীরখণ্ড- 

ছয় গ্রহণ করিয়া সুক্ষম বলন-যুগ্ল উন্মোচন 
পূর্বক তাহাই স্বয়ং পরিধান করিলেন । ত্‌- 
দর্শনে মহাবীর লক্ষাণও পিতার সমক্ষেই 
পরিহিত বস্ত্র পরিত্যাগ করিয়া চীর-চীবর 
ধারণ করিলেন। 
অনস্তর কৈকে়ী, গীত-কৌশেয়-বসনা 
রাঁম-পার্খবর্ভিনী নিরুপম-রূপ-যৌবন-শাঞনী 
জনকনন্দিনী সীতাঁকে হিন্ন-বস্ত্র-খণুদ্বয় প্রদান 1 
করিতে উদ্যতা হইলেন; লঙ্জীভিভূতা 
সীতাও বাগুর! দর্শনে স্বগীর ন্যায় উদ্ধিগ্র-হৃদয়া 
ও ভীত হইয়! ছিন্ন-বস্ত্র-খগুদ্বয় গ্রহণ করি- 
লেন। পরে তিনি সজল নয়নে গন্ধবর্বরাঁজ- 
সদৃশ রাঁমচঞ্জের মুখে দৃষ্টিপাত পূর্বক বা্প- 
গদগদ স্বরে কহিলেন, আধ্যপুজ্জ ! কিরূপে 
চীর পরিধান করিতে হয়,-বনবাসিনী যুনি- 
পড়ীরা কি প্রকারে চীর পরিধান করিয়! 
থাকেন! এই মাজে বলিয়া স্বয়ং চীর পরি- 
ধানে অনভিজ্ঞা দেবী সীতা মুছমু্থ বিতখ- | 
প্রবত্বা ও কিংকর্তধ্য*বিমুটা ছইগ়া পরি- 
শেষে একখগ্ড ছিন্ন বস্ত্র কণ্ঠে স্থাপন পূর্বক 


আর একখণ্ড হস্তে করিয়া লজ্জাবনত মুখে 








১২১ 


ধগ্ডায়মানা থাঁকিলেন। ধার্দিকা গ্রগণ্য রাম- 
চন্দ্র তাহার তাদুশ অবস্থা দেখিয়া তৎক্ষণাৎ 
শন সম্মুখবর্তী হইয়া কৌশেয়-বসনের উপরি 
চীর বন্ধন করিয়া দিলেন। 

“ রামচন্তর স্বশ্ং সীতার চীর বন্ধন করিয়া 
দিতেছেন দেখিয়া অন্তঃপুর-চারিণী রমণীরা 
সকলেই নয়নজল মোচন করিতে লাগি- 
লেন। তাহারা যার পর নাই ব্যথিত-হৃদয়া 
হইয়! মহাতেজ। রামচন্দ্রকে কহিলেন, বস! 
পিতার বাক্যানুরোঁধে ভূমিই বনগমন করি- 
তেছ; যশস্বিনী সীতা কি নিমিত বনবাঁস- 
ছুঃখ-ভোগ করিবেন ! মহারাজ ত সীতার 
প্রতি*বনগমনের আদেশ করিতেছেন ন!! 
বৎস ! তুমি ধর্-পরায়ণ ; তুমি কোন মতেই 
পিতৃ-আজ্ঞা লঙ্ঘন করিয়া স্বয়ং গৃহে অবস্থান 
করিবে না) তুমি লক্ষণের সহিত বনগমন 
করিতেছ, কর; পরস্ত তোমরা যে পর্য্যস্ত 
পরত্যাগমন না করিবে, সে পর্য্যস্ত আমর! 
এই কল্যাণী সীতাকে দেখিয়াই জীবন ধারণ 
করিতে পারিব ; এই স্থকোমল শরীরে ইনি 
কোনক্রমেই তাপীর গ্যায় বনবাস-কষ সন 
করিতে পারিবেন না । বস! আমাদের এই 
৪ পর্ণ কর) সীতা গৃহেই অবস্থানকরুন। 

, ক্লাজকুমার রামচন্দ্র“ও সীতা, পুরস্ীগণের 
খে তাদৃশ বাক্য শ্রারণ করিতে করিতে দৃঢ়- 
জ্লপে চীর বন্ধন করিতে লাগিলেম। . 

রাজগুয় বশিষ্ঠ পীভাফে চীর বন্ধন 
করিতে দেখিয়া বামপপুরিত লেচিনে নিবারণ 
১ ৮৯৪ 1 ছা মহারাজকে 


-ঞ& 


১২২ রামায়ণ। 





এতদূর বঞ্চনা করিয়াও পুনর্ববার মর্ধ্যাদাী' অতি- | ত্বরত ইহার অন্যথাচরণ করিবেন ন1। তৃমি 
ক্রম করিতেছ! ছুঃশীলে ! দেবী সীতা। বনগমন | পুত্রের রাঁজ্য লাভ প্রত্যাশায় পুত্রেরই অপ্রিয় 
করিবেন না; ইনিই রাচন্দ্রের দিংহাঁষন | কার্ধ্য করিতেছ! 

রক্ষা করিবেন; পত্ঠীই লোকের আত্ম ও কৈকেয়ি ! যে ব্যক্তি রামচন্দ্রের প্রতি 
অর্ধাঙ্গ-্ব্ূপ। যত দিন রামচন্দ্র অরণ্য হইনত | অনুরক্ত নহে,'এমত মনুষ্যই পৃথিবীতে নাঁই। 
প্রত্যাগত না হইবেন, তত দিন পর্য্যন্ত দেবী | তুমি অদ্যই দেখিতে পাইবে, অযোধ্যাপুরীর 
সীতা রামচক্দ্রের সিংহাদনে উপবেশন পূর্ব্বক | সকলেই উন্মুখ হুইয়া সর্ধবজন-প্রিয় রাম- 
প্রজাপালন করিবেন। চন্দ্রের অন্গমন করিতেছে। 

দেবী বৈদেহী যদি এখানে না থাকিয়া; দেবি! ঢেতাঁমার সুষা সীতার ছিন্ন বসন 

পতির সহিত বনেই গমন করেন, তাহা | অপনয়ন করিয়া ইহীকে উত্তম বসন-ভূষণ 
হুইলে পৌরগণ, অন্তপাঁলগণ ও আমরা সক- | প্রদান কর। ভূমি একমাত্র রামচন্দ্রেরই বন- 
লেই ধন, ধাঁন্য ও পরিচ্ছদ প্রভৃতি লইয়! | বাঁস-বর-প্রার্থন! করিয়াছিলে ; দেবী সীতাঁকে 
রামচন্দ্রের অনুগামী হুইব। ভ্রাভূ-বুংসল ; কি নিমিত চীর বসন পরিধান করাইতেছ ! 
ভরত এবং শত্রত্বও অগ্রজ রামচন্দ্রকে বনবাসী রাঁজগুরু বশিষ্ঠ এইরূপ বলিলেও রাম- 
দেখিলেই চীর-চীবর' পরিধান পূর্বক বনচারী | চন্দ্রের অনুবর্তিনী জনকনন্দিনী সীতা চীর 
হইবেন, সন্দেহ নাই । তুমি এইরূপ দুর্বৃতা তে পিরিত্যাগ করিলেন না, দেবী কৈকেয়ীও 
ও প্রজাগণের অনিষ্টাচরণে প্ররৃভা। হই] “কোন কথা কহিলেন ন|। 

একাঁকিনীই জনমাঁনব-বিবর্জিিত মহীরুহ-্রঞ্ূল শ্বশুর মহারাজ দশরথ ও ভর্তা রাজকুমার 
মহীমণ্ডল শাসন করিবে.। রামচন্দ্র ধেখানে | রাঁমচন্দরের সমক্ষে ই বিদ্েহ-রাঁজ-নন্দিনী সীতা, 
বাস করিবেন, তাহা অরণ্য হইলেও নগরী ; অনাথার ন্যায় এইরূপে চীর-বসন পরিধান 
হইয়া উঠিবে ; রামচন্দ্র যেখানে না থাকি- | পূর্ববক দগ্াঁয়মানা হইলে মহিলাগণ সকলেই 
বেন, তাহ! সম্ৃদ্ধিশালিনী নগরী হইলেও | ধিক্কাঁর প্রদান পূর্বক রোঁদন করিতে লাগি- 
অরথ্যময় হইয়! যাইবে । যদি এই যহারাঁজ | লেন। সমুদয় অবরোধগণের মুখেই তাদৃশ 
দ্শরথের, উরমে ভরতের জন্ম হইয়! থাকে, | ধিকার শব্দ শ্রবণ করিয়! মহারাঁজ যশের 
তাহ! হইলে সেই মহত্ব! কখনই মহারাজের | আশা, স্থখের আশা ও জীবনের আশা! এক- 
অনিচ্ছায় এরূপে রাঁজ্য গ্রহণ করিবেন ন1; ; কালে পরিত্যাগ করিলেন |! 

তোমার প্রতিও তিনি মাতৃভক্তি পরিত্যাগ অনন্তর মহারাজ দীর্ঘ নিশ্বাম পরিত্যাগ 
করিবেন? যদি দিবাকর পশ্চিম দিকে উদ্দিত | পূর্বক কৈকেযীর প্রতি দৃষ্টিপাত করিয়া 
হয়েন, যদি তুমি আকাঁশ-পথেগমন করিতেও | রোষভরে কছিল্লেপ। অভদ্্রে 1_নৃশংসে 1-- 
সমর্থ। হও, তাহা হইলেও পিড়বংশ-চরিতজ্ঞ.| দুশ্চারিণি! গুরু বশিষ্ঠ প্রকৃত কথাই 

















অযোধ্যাকাণ্ড। 


বলিয়াছেন ; বর-প্রদানের সময় তুমি একমাত্র 
রাঁমচন্দ্রেরই বনবাস প্রার্থনা করিয়াছিলে ; 
লক্ষ্মণ ও জানকীর বনবাস প্রার্থনা কর নাই! 
এক্ষণে কিজন্য লক্ষ্মণ ও জাঁনকীকে চীর বসন 
প্রদান করিতেছ! নৃশংসে!-__কুলপাংগুলে 1 
পাপীয়সি!--পাপচরিতে ! চীরবসন,মৃকুমারী 
রাজকুমারী সীতার যোগ্য নহে। এই ম্থুশীলা 
তপন্থিনী জানকী কি অপরাধে শ্রমণীর ন্যাঁয় 
চীরবলন পরিধান করিবেন ? আমার আঁসন্ন 
কাল ও বিপরীত বুদ্ধি উপস্থিত বলিয়াই 
আমি তোমার নিকট শপথ পূর্বক বরদানের 
প্রতিজ্ঞা করিয়াছি! বংশের কুস্থম হইতে 
যেরূপ বংশেরই নাঁশ হয়, তোমার এই অত্যা- 
চরণ হইতে মেইরূপ, তোমারই সর্বনাশ 
উপস্থিত হইতেছে! 
নীচাশয়ে!-_-পাপীয়সি !-_নিরয়গামিনি.। 


তুমি যে, সকলের স্েহ-ভাঁজন সর্ববজন- 


প্রিয় শ্রীমান রামচন্দ্রকে বনবাপী করিতেছ, 
তাহাই সকলের পক্ষে যথেষ্ট হইয়াছে! 
তাঁহার উপৃর আবার এ কি ছুর্দমতি উপ- 
স্থিত !! সীতাঁকে চীরবন !! সীতা তোমার 


কি অপকার করিয়াছে! কি নিমিত তুমি 


এতদূর মহা-পাপ-পক্কে নিমগ্ন হইতেছ! 
ভুমি অগ্রে আমাকে প্রতিজ্ঞ-পাশে দৃঢ়- 


রূপে সংযত করিয়া পরে নিজ মুখেই উদ্দার- . 


চরিত রামচন্জ্রকে বনগমন করিতে কহি- 
যাছ; আমি প্রতিজ্ঞা-ভঙ্গ-ভয়ে তাহাতে 
কোনরূপ প্রতিকুলারধই করি নাই। 
এক্ষণে ৈখিলীকেও তুমি চীরবসনা 'করি- 
তেছ!--তুমি নিজ প্রার্থনাতিরিক্ত কার্যে 





১২৩ 


প্রবৃত্ত হইয়া নরক-গ্রমনের উদ্যোগ করি- 
তেছ! 

মহারাজ দশরথ এইরূপে বিলাপ ও ভর 
সন1 করিতেছেন, এমত সময় বন'গমনোদ্যত 
মহত্ব! রাঁমচক্জ্ অধোঁবদনে কহিলেন, পিত ! 
আপনি ধর্মজ্ঞ) আমার জননী কৌশল্যা 
পতিব্রতা, উদার-চরিতা ও আঁপমকাঁর একাস্ত- 
বশবন্তিনী; ইনি কদাপি আপনকার প্রতি- 
কুলাচরণ করেন নাই; নিন্দাবাঁদেও প্রবৃত্ত! 
হয়েন নাই। ইনি ক্ষরণমাত্রের নিমিতও আঁপন- 
কার চিত্তানুবর্তনে পরামুখী হয়েন 'না। 
এক্ষণে ইনি এই বৃদ্ধাবস্থায় শোক-সাগরে 
নিমগ্নঃ হইয়াছেন; মহারাজ! আমার এই 
জননী আমার বিয়োগ-জনিত অপার-শোক- 
সাগরে নিমগ্ন ও একান্ত কাতর হুইয়াছেন। 
ইনি আঁপনকার কৃপাদৃষ্তির পান্র। আঁপনি 


'ম্মনুখ্হ পূর্বক ইহার রক্ষণাবেক্ষণ করি- 


বেন “আমার জননী পূর্বে কখনো দুঃখের মুখ 
দেখেন' নাই। পিত! আমার যুখাপেক্ষায় 
ইহার প্রতি এরূপ ব্যবহার করিবেন, যেন 
কোন মতেই ইনি দুঃখিত না হয়েন। পিত ! 
আপনি দর্ধদাই ইহীর প্রতি দৃষ্টি রাখিবেন। 

পিত! আঁপনি দেবরাঁজ-কল্প ; আমার 
মাতা জননী ফৌশল্য "অতীব দুঃখিতা ও 
শোঁককধিতা হইয়াছেন। আমি রনবাসী 
হইলে যাহাঁতে ইনি শোৌঁকাঁবেগে: জীবন বিস- 
জ্ন না করেন, আপনি তবিষয়ে বিশেষ 
দৃষ্টি রাখিয়া দা রে ই রক্ষা 
বেক্ষণ বিন 








১২৪ 


রামায়ণ। 





অফত্রিংশ সর্গ। 





সীতা-সমাদেশ। 

উদ্দার-চরিত রামচন্দ্র, তাঁপস-বেশ ধারণ 
পূর্বক এইরূপ মর্ম্মভেদ্রী বাক্য বলিতেছেন 
দেখিয়া, মহারাজ দশরথ ও রাজমহিষীগণ 
সকলেই শৌঁক, বিলাপ ও রোদন করিতে 
লাগিলেন । শোক ও দুঃখে অভিভূত মহা" 
রাজ দশপথ যার পর নাই লঙ্জা-দ্বতন্্ 
হইয়া রাঁমচন্দ্রের সহিত সম্ভাষণ করিতে অথবা 
তাহার প্রতি দৃষ্টিপাত করিতেও সমর্থ হই- 
লেন না। তিনি কাল-বল-বিমোহিত হইয়া 
দুঃখ-নিমীলিত নয়নে মুহুর্তকাল চিন্তা করিয়! 
কাতর স্বরে বিলাপ করিতে করিতে কহিলেন, 
বৎস! আমার বোধ হয়, পূর্ব জদ্মে আমি পুত্র- 
বসলদিগকে পুত্র-বিরছিত করিয়াছিলাম 
এই কারণে এক্ষণে অনায়ত হইয়া অ 
পূর্বক আমাকে ' পুপ্র-বিয়োগ-জনিত 
সাগরে নিমগ্ন ও একান্ত কাতর হইতে হুই- 


তেছে। 
বস! আমার বোঁধ হয়, জীবগণের 
অকালে স্ৃত্যু হয় না) যদি অকালে স্বত্যু হইত, 


তাহা হইলে তোমার বিয়োগে ক্ষি জন্য 
আমার এপর্য্যস্ত মৃত্যু হইতেছে না! লোককান্ত 
স্বকুমার কুমার রামচন্দ্র সুক্ষম বসন পরিহার 
পুর্ববক কুশ-চীর-চীবর্ধারণ করিয়া ধনগমন 
কত্বিতেছে দেখিয়া, কি নিমিত আমার হৃদয় 
বিবর্ণ হইতেছে না! বহুস! যে সময় আমি 
তোমাকে সর্ববতোভাবে লালন পালন করিব, 
হায়! সেই সময় আমি তোমাকে ছূর্ব্বিষহ 







ছুঃখ-ভোগ্ে নিযুক্ত করিতেছি! আমি অতি 
নরাধম ! আমাকে ধিক! হায়! একমাত্র 
কৈকেয়ীর নিমিত সমুদয় লোকই মহা- 
শোকে- মহাছুঃখেশমহাকষ্টে নিপতিত 
হইল! মহারাজ এই কথা বলিয়াই ধরাতলে 


নিপতিত ও মুচ্ছিত হইলেন। 


অনস্তর মৃহূর্তকাল পরে মহারাজ দশরথ 
ধজ্ঞা লাভ করিয়! অশ্রুপুর্ণ নয়নে স্থমন্ত্রকে 

কহিলেন, সুতি ! তুমি আমার রথে অশ্ব 
যোজন! করিয়! শীত্র আনয়ন কর এবং সেই 
রখ দ্বারা বৎস রামচন্দ্রকে মুনি ঈন-প্রিয় 
অরণ্যে লইয়া যাঁও। হায়! যখন মহাবীর 
পরম-সাধু উদার-চরিত পুত্র, পিতা-মাতা 
কর্তৃক অরণ্যে নির্বাসিত হইতেছে, তখন 
বোধ হইতেছে; অসাঁধারণ-গুণ-সম্পর্ ব্যক্তির 
ক-সামান্য গুণের এইরূপ পুরস্কারই 
শাস্ত্রে ব্যবস্থাপিত হইয়া থাকিবে! 

মহারাজ দশরখের এইরূপ আদেশ প্রাপ্তি 
মাত্র মন্ত্র ত্বরান্বিত হইয়া! মহারাজের রথে 


1 অশ্বযোজন পূর্বক আনয়ন করিলেন, এবং 


দশরথকে নিবেদন করিলেন, মহারাজ ! 


'আপনকার রত্ব-বিভূষিত মহীরথ প্রস্তুত হই. 


য়াছে। তখন মহারাজ দশরথ স্বীয় অমাত্য 
কোধাধ্যক্ষকফে আহ্বান পূর্বক শোফ-বিহ্বল 
হ্বদয়ে ধর্মানুগত বচনে কহিলেন, অমাত্য ! 
তুমি গণন! করিয়া চতুর্দশ বৎসরের উপযুক্ত 
মহামূল্য বরন ও অপুর্ব অলঙ্কার সমুদায় 
বৈদেহীকে প্রদান কর। 

 অহারাজ দশরথের এইরূপ আদেশ-প্রাপ্ডি 
মাত্র কোষাধ্যক্ষ কোধ-গৃহে প্রবেশ পূর্ববক 





০ ঃ রঃ 























চতুর্দশ বৎসরের উপযোগী হ্থরম্য বস্ত্র ও অল- 
স্কার তৎক্ষণাৎ আঁনয়ম করিয়া বৈদেহীকে 
প্রদান করিলেন। তখন প্রফুল্প-পক্কজমুখী 
1 বৈদেহী শ্বশুরের আ্ঞান্ুদারে সেই অত্যুৎ- 
কৃষ্ট বসন-ভূধণ পরিধান করিতে লাগিলেন। 
সমুজ্ছ্বল-প্রভাঁকর-প্রভা যেরূপ তিমির-পরি- 
শৃন্য নভোমণ্ডল বিভূষিত করে, হুরম্য বস্ত্রা- 
লঙ্কারে বিভূষিতা৷ সর্ধবাঙ্গ-হন্দরী সীতাঁও 
সেইরূপ স্থবিমল দেহকান্তি দ্বারা সেই গৃহ 
সমলঙ্কৃত করিলেন । 

অনন্তর শ্বত্খ কৌশল্যা, ছুহিতার. ন্যাঁয় 
প্রিয়তমা সীতাকে বাঁহুযুগল দ্বারা আলিঙ্গন 
করিয়! সন্কেহে মন্তকে আত্রাণ পূর্বক কহি- 
| লেন, বৈদেহি ! সামায়্য রমণীরাই পুরস্কত, 
লালিত ও ন্নেহ সহকারে পরিবর্দিত হইয়াও, 


সাধবী রমণীরা কখনই সেরূপ করেন না। 
থে সকল কামিনী, প্রিয়তম পতি কর্তৃক সতত 
সতকৃত ও. সম্মামিত হইয়াও দৈব-নিবন্ধন 
হঠাৎ অধঃপতিত তাদৃশ পতিকে অবমানন। 
করে, তাহাদিগকে অসভী বলা যায়। অসর্তী 
রমণীদিগের স্বভাব এই যে, পূর্বের নানাবিধ 
স্বখ সস্তোগ্ করিয়াও সামান্য বিপৎ ও ছুঃখ 
উপস্থিত দেখিয়া ভর্তার প্রতি দৌষারোপ 
করে,ঝবং্র্তাকে পরিত্যাগ করিতেও কুষ্ঠিত 
হয় না। অসতী কাঁমিনীরা অনৃভাঁচারিণী, 

অনৃতবাঁদিনী, বিরৃত-ইবগ়া, অসহৃদয়া, পাপ-: 
সংকল্পা ও ব্যভিচারিণী; তাহারা ক্ষমার খ্ 
11 দোষেই পততির প্রতি বিয়ক্ত হয়; তাহাদের 


অযোধ্যাকাওড। 


দৈব-ক্রমে দরিদ্র-অবস্থায় পতিত পতি, 
অবজ্ঞা করিয়] থাকে ; পরস্ত মহাঁবংশ-সম্ভৃতা 





১২৫ 


অস্তঃকরণরূপ ছুর্গে প্রবেশ করাই ছুঃসাধ্য ; 
কুল-র্ধযাদা দারা, উপকার দ্বারা, সত্য 
ব্যবহার দ্বারা, বিদ্যা দ্বারা, দান দ্বীরা ও 
প্রণয় দ্বারা কিছুতেই ইহাদের হৃদয় আঁক- 
ধণ করিতে পারা যা না) ইহাদের চিত্ত 
মিতাস্ত চঞ্চল ; পরন্ত্র যে সকল রমণী সাধ্বী, |. 
ফাঁহার1 স্থশীলা' ও সত্য-পরায়ণা, তাহারা 
সর্বদাই শুরুজনের উপদেশ গ্রহণ করেন; 
তাহারা কদাপি কুলমর্্যাদা অতিক্রম করেন 
মা; এই সমুদায় পতিব্রত। রমশীদিগের 
পক্ষে পতিই একমান্ গতি ও. পরম-পুণ্য- 
সাধন। 
বসে! এক্ষণে তোমার পতি রাঁজ্যচ্যুত 
ও ধনহীন হইলেন; তুমি কদাপি ইহার প্রতি 
অবমাননা করিও মা; সধন হউন ধা মির্ধনই 
হউন, পতিই নারীদিখের পক্ষে একমাত্র |: 


।খদবতা। 


(সশ্র কৌপল্যা এইরূপ আদেশ ওউপদেশ 
প্রদান করিলে ভর্তৃ-পপ্লায়ণা দেবী সীতা বিনন্তর- 
ভাবে ক্ৃতাঞ্জলিপুটে কহিলেন,আর্ষ্যে! আপনি 
যাহা আজ্ঞা করিতেছেন, তাহা আমি সম্পূর্ণ 
রূপে পালন-করিধ, কিছুমাত্রও ত্রুটি করিব 
মা) বরং আত্ঞার অতিরিক্ত কাঁধ্য করিতেও 
চেষ্টা করিব? দেবি! সাধ্বী রমশীদিখেয 
যেয়প ধর্খ, যে আচার, আমি তৎসমুষীয় 
অবগত আছি) গ্ার্যে! আপনি আমীকে 


সামান্য রমণীর সমান জ্ঞান করিধেন, দা? 


প্রভা খেরপ প্রতাধর হইতে বিচঞ্সিত-ইই- 
৮ | 
লিত হইব না। ৯" 


এ 





১২৬ 


রামারণ। 





তন্ত্রী ব্যতিরেকে যেরূপ বীণাধ্বনি হয় না, 
চক্র ব্যতিরেকে যেরূপ রথের গতি হুয় না, 
সেইরূপ সৎপুঞ্শালিনী হইলেও একমাত্র 
পতি ব্যতিরেকে কোন রমণীই হুখ-ভাগিনী 
হইতে পারে না। আর্্যে ! পিতা পরিমিত 
দান করেন, মাতা, পরিমিত দান করেন, 
ভ্রাতা পরিমিত দান করেন, পুত্রও পরিমিত 
দান করিয়া থাকে, পরস্তব একমাজর পতি ব্যতি- 
ত্রেকে আর কেহই অপরিমিত স্থখ দান 
করিতে গারে না । নারীজাতির পক্ষে পতিই 
সর্ব-সুখের নিদাঁন। আর্ধ্যে! এই সমন্ত 
সবিশেষ অবগত থাকিয়াও আমি কি নিমিত্ত 
প্রাকৃত নারীর ন্যায় সকল-হৃখযুল পরমটরাধ্া 
দেঁকতা-স্বরূপ পত্তিকে অবজ্ঞা করিব। 

আর্ধ্যে ! পাখি-প্রদান-সময় অবধি আমার 
দুঢ ব্রত এই ষে, ভর্তার প্রিয় কার্ধ্ের নিমিত্ত 
আমি জীবন পর্য্যন্ত বিসর্জন করিব। আপি 
উপদেশ প্রদান দ্বার! যে আমার লৎপখ- 
এই বুদ্ধি পুনর্ধধার পরিবন্ধিত করিতেছেন, 
তাগাতে আমার বোঁধ হয়, সম্প্রতি দেবগণ 
আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ করিলেন। 

বিশুদ্ধ-চরিতা কৌশল্যা, বৈদেহীর মুখে 
ঈদৃশ ধর্্দানুগত সন্তোষ-কর বাক্য শ্রাবণ 
করিয়। যুগপৎ ছুঃখ-হুর্ষ'জনিত নয়ন-বাঁরি 
পরিত্যাগ করিলেন। অনস্তর তিনি পয়্ম- 
প্রীত। হইয়। জনক-নন্দিনীকে আলিঙ্গন পুর্ববক 
গদগ্ধ বচনে কহিলেন, বে! তৃমি শুভ 
শস্যের ন্যায় বন্থুধাতল বিদীর্ণ করিয়া উত্থিত 
হইয়াছ) তোমার পক্ষে ঈদৃশ বাক্য বিন্বপ্ 


1 করনহে। মিথিলাঁধিপতি মহাতা! মহারাজ 


৪৮ 






জনক যাদৃশ যশন্বী ও গুণবান, তুমিও তাহার 
তদনুরূপ অলঙ্কার-্বরণ কন্যা-রত্ব হইয়াঁছ; 
তুমি গুণজ্ঞা, কৃতজ্ঞ, ধর্ম্মজ্ঞা ও যশম্ঘিনী) 
তোমাকে বধূরূপে প্রাপ্ত হইয়া আমিও ধন্যা 
ও যশস্থিনী হইয়াছি। তোমার সহিত বন- 
বান-প্রব্ত্ত রাজীব'লোচন রাম যখন তোমার 
সহিত পুনর্ববার অযোধ্যায় প্রত্যাগমন করিবে, 
তখন আমি নির্ৃত1 ও সৃখিনী হইব। 


বৎসে !"বনবাস-কালে ভূমি অগ্রমত্ত 
হৃদয়ে প্রযত্ব সহকারে রাঁমচন্দ্রের সেবা- 
শুজআীযা_বিশেষত তোমার ভক্ত মহাবীর 
লক্ষণের রক্ষপাবেক্ষণ করিবে। 

উদারচরিতা৷ দেবী কৌশল্যা, যশম্থিনী 
নীতাকে এইরূপ উপদেশ প্রদান পূর্ব্বক 
পুনঃপুন প্রশংসা করিলেন । পরে তিনি স্সেহ 
ট্ব্বক রামচন্দ্রের মন্তকে আত্মীণ করিয়া, 


কহিলেন, বস! তুমি নিয়ত সীতার নিক- 


টেই থাকিবে ; মহ্থাবীর লক্ষণ তোমারই 
একান্ত-ভক্ত ; তুমি ইহাকে সর্বদাই আপ- 
নার নিকটে রাখিবে; বহু-বৃক্ষ-সমাকীর্ণ অরণ্য- 
মধ্যে সর্বদাই সাবধান হইয়া থাকিবে। 
মহাত্মা ধর্মশীল রামচন্দ্র কৃতাঞ্চলিপুটে 
মাতৃগণের মধ্য-বর্তিনী জননী কৌশল্যার: 
সমীপবর্তাঁ হইয়। ধর্মামুগত বাক্যে কহিলেন, 
মাত! সীতার বিষয়ে ও লক্ষমখের বিষয়ে 
আমার প্রতি আদেশ ও উপদেশ প্রদান করা 
বাহুল্য মাত্র । কারণ লক্ষণ আমার দক্ষিণ 
হস্ত-স্বরূপ, সীতা আমার ছায়া-স্বরূপ) সৎ- 
কর্মানুষ্ঠান-পরায়ণ সাধু ব্যক্তি যেরূপ কীর্তি 
বিরহিত হয়েন না, সেইরূপ আমি ক্ষণমান্রও |. 











অযোধ্যাকাণ্ড। 





৯৭ 





সীতা-বিরহিত হুইয়] থাকিতে পারি না। 
আমি সশর শরাঁসন গ্রহণ পুর্ববক অবস্থান 
করিলে কোন্‌ ব্যক্তি হইতে ভয়ের সম্তা- 
বনা ? যদি ভ্রিলোকনাথ শতক্রতুও স্বয়ং শত্র- 
ভাবে উপস্থিত হয়েন, তাহা'হইলে আমি 
তাহাকেও ভয় করি না। 
মাত! বিষগ্ন ব1 দুঃখিত হইবেন না; 
আপনি একাগ্র-হুদয়ে পিতার সেবা-শুশ্রাষা 
করুন। আপনকাঁর আশীর্বাঁদে'আমার এই 
বনবাস-কাল নির্বিম্বে অতিবাহিত হইবে। 
স্ব্রতে ! এই মহারাজের প্রসাদে এই চতু- 
দ্দশ বৎসর আমি এক দিবসের ন্যায় স্থখেই 
অতিবাহিত করিব। দেবি! আপনি শোক 
বা পরিতাপ করিবেন না; আপনি স্বকৃত 
স্থকৃত-সমূহ দ্বারাই আমাকে হ্ৃন্থ শরীরে 
নির্বিঘ্বে অরণ্য হইতে পুনরাগমন করিতে 
দেখিবেন, সন্দেহ নাই। 
লোঁকাতীত-গুণ-নিধান মহামুভব ধর্্মাত্া 
রামচন্দ্র, জননী কৌশল্যাকে এইরূপ উদার 
বাক্য বলিয়া দণ্ডবৎ প্রণাম পুর্ববক উত্থিত 
হুইলেন এবং তৎক্ষণাৎ সার্ধ ভ্রিশত মাতার 
সন্মুখবর্তা হইয়া! কৃতাঞ্জলিপুটে বিনীতভাবে 
সানুনয় বচনে কহিলেন, মাতৃগ্রণ! যদি কোন 
'ব্যক্ষি একজ্-বাস-নিবন্ধন অথবা বিশ্বাস নিব- 
স্ধন কোন অপরাধ করে, তাহা হইলে তাহ 
ক্ষমা কর! উচিত; অতএব আমি আপনাদের 
নিকট সবিনয় নিবেদন ও ক্ষমা প্রার্থনা করি- 
তেছি যে, ইতিপূর্বে আমি অজ্ঞান নিবন্ধন 
বা প্রমাদ বশত যদি কোঁন দিন আপ্নাদের 
নিকট কোন অপরাধে অপরাধী হইয়া থাকি, 





তাহা আপনারা প্রসন্ন হৃদয়ে ক্ষমা করুন। 
উদার-চরিত রামচন্্র এইরূপ বলিবামাত্র সমু 
দায় রাজমহ্যীই ক্রৌধ্ী-সমুহেত্র ন্যায় এক- 
কালে করুণ স্বরে ক্রন্দন করিয়া উঠিলেন। 

' মহীপতি দশরথের যে বিহার-মন্দির ইতি 
পৃর্ব্বে মুরজ-পণব'বেণু প্রভৃতি বিবিধ সুমধুর 
বাদ্যধ্রনি দ্বারা অন্ুনার্দিত এবং রমণীয়- 
রমণী-কণ্ বিনিঃস্থত. স্থললিত সঙ্গীত দ্বারা 
প্রতিধবনিত হইত, অদ্য সেই ভবন ব্যসন' 
জনিত বিলাপ-পরিক্দেবনা-নিনাদে অনুনাদিত 
হইতে লাগিল। 


এপ 


একৌনচস্বারিংশ সর্গ। 


রামচন্দ্রের অরণ্য-ধাত্রা । 

অনন্তর মহাঁযশা রামচন্দ্র লক্ষাণ এবং 
ই হী কৃতাঞ্জলিপুটে.. মহারাজ দশরথকে 
গ্রদক্ষিণ করিতে লাঁগিলেন। এইরূপে 
তাহার! প্রদক্ষিণ পুর্ববক চরণ-তলে প্রণাম 
করিয়। মহারাজ দশরথের নিকট অরণ্য: 
যাত্রার অনুমতি গ্রহণ করিলেন। অনস্তর 
মহাঁযা রামচন্দ্র, শৌঁক-সন্তপ্তা জননী কৌশ- 
ল্যার চরণযুগলে প্রণিপ্রতিত হইলেন । এই 
সময় লক্ষ্মণ এবং সীতাঁও কৌপল্যার দ চরণে 
প্রণাম করিলেন। 

অনন্তর লক্ষণ যখন জননী সুমিত চরাণে' 
প্রণাম করেন, সেই অময় মিত্রা. ম্নেহভরে 
তাহাকে গাঁড় আলিঙ্গন করিয়া! মন্তকাক্কোণ 
রা শালা কহিলেন, বতস!তুমি রামচন্দরের সহিত 











৯২৮ রামায়ণ। 





কুশলে ও স্থস্থ শরীরে বনগমম কর। সমুদায় 
হুহুদ্গণের মহিত সৌহাঁ্দ-সম্পন্ন হইলেও 
তুমি জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি একাস্ত অনুরক্ত 
বলিয়া আমি তোমার বন-গমনে অনুমতি 
| ফ্লিতেছি। বৎস! তুমি প্রমাদ-পরিশুন্য হইয়া 


ক্যেক্ঠভ্রাতা রামচন্দ্রকে রক্ষণাধেক্ষণ করিবে।' 


জোয্ঠ ভাতার অনুবর্ী হইয়া থাঁকা সাঁধুগশের 
বিশেষত এতদ্বংশীয় রাঁজকুমীরদিগের 
অবশ্ঠ-কর্তব্য; অতএব তোমার জোষ্ঠ ভ্রাতা 
রামচন্ত্র সমৃদ্ধিশালীই হউন অথবা ব্যসনার্গবে 
নিমগ্নই হউন, ইনিই তোমার একমাত্র গতি; 
(1 ভুমিভক্তি সহকারে লোৌক-হিত-পরায়ণ জোষ্ঠ 
ভ্রাতা রামচন্জ্রের সেবা-শুশ্রীধা করিবে ।রৎস! 
তুমি আমার সপুত্র ; তুমি যে বন্ধু-বান্ধব ও 
প্রিয়তম। পত্বী পরিত্যাগ পূর্বক রামচন্দরের 


|. অনুবর্তাঁ হইতেছ, তাঁহাতে আমার এবং |) 


আঁমার বন্ধু-বাঙ্ধবগণের মুখ উজ্বল হইল, 
রাম যে অবস্থায় থাকুন, তুমি ইহাকেই 
করিয়া থাকিবে ; একমাত্র ইনিই তোমার 
' পরম গতি। 

. খপ! এই রামচন্দ্র তৌমাঁর জ্যেষ্ঠ 
জ্রাতা, গুরু ও প্রাণ অপেক্ষাও প্রিয়তর | 
ইনি যখন সীতাঁর সহিত বিজন বনে বাঁস 
শরীর-রক্ষায় নিযুক্ত থাঁকিবে। বতস। ভূমি যে 
জ্যেষ্ঠ ভ্রাতার সেবা করিতে ইচ্ছা! করিতেছু, 
ইছাই আর্ধ্যদিগের-_সাঁফুদিশ্রের পরম ধর্্ম। 
বস! তুমি তৎপর, হইয়া অগ্রমত হ্বদয়ে 
জ্যেষ্ঠ ভাতা রাজীষ- লোচন ছুধাভিরাম রাষের 
সেবা-শুজ্রযা করিবে; বনমধ্যে র্বাতোভাবে 










( ইঞ্ার রক্ষণাবেক্ষণ করিতে থাঁকিবে। বৎস! 


জ্যেষ্ঠ জ্রাতার অনুবর্তন, দান, দীক্ষা, তপস্থা! 
ও সংগ্রামে দেহত্যাঁগ। এই সমুদায় এই 
ইন্াকু-বংশের কুলোচিত ধর্ণা। 

হস! রাঁমকে দশরথ-শ্বরূপ, জাঁনকীকে 
আমার স্বরূপ এবং অরথ্যানীকে অযোধ্যা 
স্বরূপ জ্ঞান করিয়া যথাহখে গমন কর 1% 

স্থমিত্রা, আত্মজ লক্ষাণকে এইরূপ উপ- 
দেশ গুদান করিয়া রামচন্দ্রকে কহিলেন, বৎস 
রাম! তুমিও এই শক্র-সংহাঁরক লক্ষাণকে | 
রক্ষা করিবে। লঙ্গমণ তোমার ভৃত্য, হ্হ্ৎ, | 
ভক্ত, অনুরক্ত ও অনুগত ভ্রাত1। তুমি 
লক্ষমণকে এবং লঙ্গমণ তোমাঁকে সর্ববতো- 
ভাঁবে রক্ষা করিষে । মৃহাত্সা রামচন্্র, তথাস্ত 
বলিয়! কৃতাঞ্জলিপুটে তাহাকে প্রদক্ষিণ রি 
াঁম করিলেন। 

অনস্তর মাতলি যেমন দেবরাঁজের সম্মুখে 

উপস্থিত হয়েন, সারথি হমন্ত্রও সেইরূপ রাঁম- 
চন্দ্রের সম্মুখে উপস্থিত হইয়! কৃতাঞ্লিপুটে 
বিনয়-বচনে কহিলেন, রাজকুমার ! প্রণাম 
করিতেছি ; আপনকার নিমিত্ত মহারথ প্রস্তুত 
হইয়াছে; রাজ্য-লোনুপা কৈকেয়ী,মহারাজের 
নিকট আপনকাঁর যে চতুর্দশ বসর বন- 
বাসের প্রার্থনা করিয়াছেন, তছদ্দেশে আপনি 
যে হ্ছানে গমম করিতে অভিলাঘ করিবেন, 
আমি এই রথ দ্বারা আপনাকে সেই স্থানেই 
লইয়! যাইব । ৃ 





৮ হা বম ছি মা বি অনাজান 
বীক্যানত্বী হিসি বন্য জা যহাতত্ন্‌ ॥ 





অযোধ্যাকাণ্ড। 


হমন্ত্রের মুখে । বিজ ভা জভি বাক্য শ্রবণ করিয়া 
রাম লক্ষ্মণ ও সীতা, রথপাঁ্থে সমুদাঁয় অক্ত- 
শন্্, তৃণীর, কবচ এবং খমিত্র, বংশ-পেিকা 
প্রভৃতি সংস্থাপন পূর্বক রথোঁপরি আরোহণ 
করিলেন। সারথি মন্ত্র, রামচন্দ্রের আদে- 
শানুসারে তৎসমুদায় দ্রব্য দঢতর রূপে সংস্থা- 
পন পূর্বক রাঁম, লক্ষণ ও সীতাঁকে যথাস্থানে 
উত্তম রূপে উপবেশন করাইয়া! পশ্চাৎ স্বয়ং 
রথারোহণ করিলেন । তিনি, রাঁম লক্ষণ ও 
সীতাঁকে রীতিমত উপবিষ্ট দেখিয় রাঁমচন্দ্রের 
আঁজ্ঞানুসারে শোকাকুলিত হৃদয়ে অশ্বগণকে 
চালিত করিলেন। 
এইরূপে সহসা রামচন্দ্র বনবাসের নিমিত্ত 
যাত্র! করিলে চতুর্দিকে গগন-ভেদী ক্রন্দন- 
ধ্বনি ও বিলাপন্বাক্য শ্রুত হইতে লাগিল; 
সকলেই উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হা রাম. 
চন্ত্র!_-হা শরণাঁগত-বসল !_-হা। সর্ধত্র-। 
সমদর্শিন!--হ। উদ্দার-চরিত!--হা৷ প্রজারঞ্জন! 
হা! সর্ব-হিতৈষিন !-হা। সর্বপ্রিয় !-_হা 
লোচনানন্ক !--হ! মাতৃনন্দন !-_হা পৌম্য- 
দর্শন !-_-হ! আশ্রিত-প্রতিপালক ! আমী- 
দিগকে অনাথ করিয়া কোথায় গমন করিতেছ। 
1. মহামুভব রামচন্দ্রের নির্বাসন-কালে কি 
স্ত্রী, কি পুরুষ, কি বালক, কি বৃদ্ধ সকলেই 
শোক-সন্তর্ত, একান্ত-কাতর, এফাস্ত-বিহ্বল 
ও সন্তান্ত-হুয় হইয়া! বাম্পাকুলিত লোচনে | 
এইরূপ বহুবিধ খিলাঁপ-পরিতাঁপ করিতে 
লাগিল; এবং শ্রীক্মকালে দিবাঁকয়ের খর- 
তর কর-নিকরে বপ্তপ্ত-জনগণ যেরূপ সলি- 
লাভিমুখে ধাবিত হয়, সেইরূপ তাহারা 








১২৯ 


সকলেই ছুঃখার্ত হৃদয়ে রামচন্দ্রের জি 
ধাবমান হইতে লাগিল! তাহার পশ্চাতে 
ও উভয় পার্থ ধাবমান হইতে হইতে স্জল- 
নয়নে বাহু উত্তোলন .পূর্ব্বক উচ্ৈঃন্থরে 
বলিতে লাগিল, হুমন্ত্র! অশ্বগণের রশি 
মংযমন পুর্ববক ধীরে ধীরে গমন কর, আমরা 
একবার মহাত্মা রামচন্দ্রের মুখচন্দ্র ভাল 
করিয়া দেখিয়া লই ;--এই নরচন্দ্র রামচন্জ 
আমাদের সকলেরই মন হরণ করিয়া লইয়! 
যাইতেছেন, আমরা একবার ইহাকে ভাল 
করিয়া দেখিয়া লই; ইহাকে যে আর কবে 
দেখিতে পাঁইব, তাহার স্থিরতা নাই! আমা- 
দের নাথ ধর্-বৎসল রামচন্দ্র হদূরে প্রস্থান 
করিতেছেন !_বনগমন করিতেছেন ! ইনি! 
কত দিন পরে যে অরণ্য হইতে প্রত্যাগমন 
করিবেন,_-কত দিন পরে যে আমরা ইঞ্থীকে 
'খবনর্ব্বার দেখিতে পাইব, বলিতে পারি না! 
স্সামরা বোধ করি, রাম-জননী দেবী 
কৌশল্যার হৃদয় নিশ্চয়ই লৌহ্‌-নির্দিত ও 
অতীব কঠিন ; যদি তাহা না হইত, তাহা 
হইলে প্রিয় পুদ্র রামচন্দ্র বনগমন করিতে” 
ছেন দেখিয়া তৎক্ষণাৎ তাহা শতধ! বিদীর্ণ 
হুইয়! যাইত, সন্দেহ নাই । আহা! এই এঁক- 
মাত্র হুমধ্যমা *বৈদেহীই পুণ্যবতী ) ইনি 
ছায়ার ন্যাম পতি অনুগমন করিতেছেন, । 
কুমার লক্ষণ! তুমিও পুণ্যধান ! তুমি আপ- 
নার কর্তব্য কর্ম সাধন করিতেছ ;--তুমি 
ভক্তি গহকায়ে ধর্শাবহুদল প্রিয়তম জ্যেষ্ট 
আতা রামচন্দ্রের অনুগমন: করিতে প্রন 
হইয়াছ | লক্ষণ! তুমি যে,রামচন্দ্রের অনুধ্তী 





2 -ইীীপাাাাকি 
রামায়ণ। 


০] 





১৩৩ 


হুইয়া বনগমন করিতেছ, ইহাই তোমার মহা- 


দিদ্ধি__ইহাই তোমার অভ্যুদয় ;-_ইহাই 
তোমার ব্বর্গের সোপান। 

পৌরগণ রামচন্দ্রের পশ্চাঁৎ পশ্চাৎ ধাব- 
মান হইতে হইতে এইরূপ নানা-প্রকাঁর বাক্য 
বলিতে লাগিল। পরে যখন তাহার! উপ- 
স্থিত বাম্পাবেগ ও শোকাবেগ সম্বরণ করিতে 
সমর্থ হইল না, তখন অতীব ছুংখার্ড হৃদয়ে 
উচচৈঃস্্রে রোদন করিতে লাগিল । তাহার! 
শোক ও ছুঃখে অধীর হইয়া কহিল, র্বব- 
জন-বৎসল গুণাভিরাম রামচন্দ্র! আপনি 
আমাদিগকে অপার শোক-পারাবারে-- 
দুঃসহ ছুঃখ-সাগরে নিমগ্ন করিয়া-্আম।- 
দ্রিগকে পরিত্যাগ করিয়া কোথায় গমন 
করিতেছেন! কৌশল্যা-নন্দন! আপনি 


যেখানে গমন করিতে উদ্যত হইয়াছেন, আমা-. 
দিগকেও সেই স্থানে লইয়া চলুন 91 


না. থাকিলে এ রাজ্য অরণ্য-স্বরূপ হবে; 
আপনি না থাকিলে আমর! এই শুন্য রাজ্যে 
বাস করিতে পারিব না) আপনকার সহিত 
বনে বাস করাও আমাদের শ্রেয়। 


এদিকে শোক-বিহ্বল একান্ত-কাতর মহা-' 


রাজ দশরথও প্রিয়পুত্র রামচন্দ্রফে দর্শন 
করিবার অভিপ্রায়ে মহিলাগণে পরিবৃত হুইয়। 
নিজ গৃহ হইতে বহির্গত হইলেন। অরণ্য- 
মধ্যে যুঘপতি বদ্ধ হইলে করেগুগণের যেরূপ 
রোদন'ধ্বনি শ্রুবণ-গৌচর হয়, রাজমহিষী- 
গ্ণেরও সেইরূপ রোদন-ধ্বনি ও বিলাপ শ্রাবণ- 
গোচর হইতে লাগিল। পৌর্ণমাসীতে রাহু- 
গ্রস্ত নিশাকরের ন্যায় মহারাজ দশরথকেও 


শাপাপপিপাপীপপপপীপাশ 








তৎকালে বিবর্ণ, হতশ্রী, মলিন-কান্তি ও 
লাবণ্য-বিহীন দেখা যাইতে লাগিল। 

রাজমহিষীগণে পরিরৃত মহারাজ দশরথ, 
দুঃখ-শোকে অভিভূত হুইয়! এইরূপে অযথা- 
রূপে রাজভবন হইতে বহির্গত হইবামান্্ 
চতুর্দিকে করুণাপূর্ণ হাহাকার-ধ্বনি হইতে 
লাগিল। 

এদিকে মহানুভব দশরথ-তনয় আ্ীমান 
রামচন্দ্র, সারথিকে কহিতে লাগিলেন, সৃত ! 
শীঘ্র অশ্ব-সালন করুন। ম্থমন্ত্র যখন দেখি- 
লেন, রাম বলিতেছেন, ত্বরায় অশ্ব চালন। 
করুন; প্রজাগণ বলিতেছে,'অশ্ব সংযত করিয়া 
রাখুন, তখন তিনি কি করিবেন, কিছুই 
স্থির করিতে পারিলেন্‌ না। 

মহাবাহু রামচন্দ্রের অরণ্য-যাত্রা-কালে 
/পৌরগণের নয়ন-জল পতিত হইয়া! রাজপথের 
ধূলি-পটল তিরোহিত করিল; তৎকালে চতু- 
দিকেই কেবল হাহাকার ধ্বনি-_চতুদ্দিরেই 
কেবল রোদন-ধ্বনি শর্ত হইতে লাগিল। মীন- 
সংঘ-সঞ্চালিত নীহার-পুর্ণ পঙ্কজ হাইতে যেরূপ 
পয়োবিন্দু নিপতিত হয়, গবাক্ষ-গত রমণী- 
গণের নয়ন.কমল হইতেও সেইরূপ নিরম্তর 
নয়ন-জল নিপতিত হইতে লাগিল । 

শ্রীমান মহারাজ দশরথ, সকলকেই এই- 
রূপে এক ভাবে শোকাকুলিত দেখিয়া ছুঃসহ 
ছুঃখ-ভরে ছিন্ন-যুল মহীরুহের ম্যায় মহীতলে 
নিপতিত হইলেন। মছানুভব রামচক্দ্রের 
পশ্চাদ্ভাগে মহারাজ দশরথকে শোক-সস্তণ্ 
ও মুদ্টুত দেখিয়া চতুর্দিকেই হাহাকার ও 


কোলাহলখ্বনি হইতে লাগিল! কেহ কেহব! 











অযোধ্যাকাণ্ড। 





হা রামচন্দ্র ! কেহ কেহ বাছা মহারাজ! 
বলিয়৷ বিলাপ করিতে করিতে মহাঁরাজকে 
বেন করিয়া ঈাড়াইল। ৰ 

অনন্তর মহীপতি, সংজ্ঞা-লাঁভ পূর্বক 
উত্থিত হইয়! মহিষীগণের লহিত বিলাপ 
করিতে করিতে রামচন্দ্রের মুখচন্দর-দর্শন- 
| লালসায় পশ্চাৎ পশ্চাৎ স্বলিত-পদে গমন 
করিতে লাগিলেন । ধর্মপাশ-সংযত মহাত্! 
রামচন্দ্র যখন দেখিলেন, পাদচায়ের অযোগ্য 
অপরিচিত-ছুঃখ মহারাজ, দেবী কৌশল্যার 
সহিত পাদচারে ছুঃখার্ত হৃদয়ে তাহার পশ্চাৎ 
পশ্চাৎ আগমন করিতেছেন, তখন তিনি 
একান্ত কাতর হইয়! পড়িলেন,__সে দিকে 
দৃষ্টিপাত করিতেও সমর্থ হইলেন না; তিনি 
অতীব ছুঃখার্ভ হৃদয়ে স্মন্ত্রকে কহিলেন, 
দুমন্ত্র! শীপ্র রথ-চালন! করুন, বিলম্ব করি- 
বেন না। | 

মহাতা রামচন্দ্র, দুঃখ-সাগর-নিমগ্ন শৌক- 
বিহ্বল পিতা-মাতার তাদৃশ অবস্থা দর্শনে 
অসমর্থ হইয়া অঙ্কুশাহত মাতঙ্গের ন্যায় 
পশ্চাদ্‌দিকে দৃষ্টি না করিয়াই গমন করিতে 
লাগিলেন। তখন মহারাজ ও দেবী কৌশল্যা 
রোদন করিতে করিতে বানু উত্তোলন করিয়। 
উচ্চৈঃস্বরে, হা! পুত্র ! হ! পিতৃবমল! হা 
রামচন্দ্র ! হা জনক-নন্দিনি ! হা! ভ্রাতৃবুসল 
লক্ষ্মণ ! .একবার আমাদের প্রতি চাহিয়! 
দেখ, এই কথা বলিতে বলিতে স্মলিত পদে 
ধাবমান হইতে লাগিলেন । . 

সত্য-পাশে বদ্ধ মহাত্ম। রামচন্দ্র, পশ্চাদ্‌" 
ভাগে দৃষ্টিপাত পূর্বক দেখিলেন* তাহার 





শীপাসপাাতিশা 








১৩৬ 





জননী কৌশল্যা কুররীর ন্যায় করুণ স্বরে 
রোদন করিতে করিতে বাহু উত্তোলন 
পূর্বক উন্মত্তার ন্যায় ইতস্তত শ্থলিত হুইন্ডে 
হইতে বেগে আগমন করিতেছেন ! ওদিকে 
মহারাজ ধাবমান হইতে হইতে বাম্পপূর্ণ মুখে 
উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, হুমন্ত্র! রথ-. 
বেগ সম্বরণ কর, রথ-বেগ সম্বরণ ফর) এদিকে 
মিথ্যাবচন-ভীরু রামচন্দ্র কহিতে লাগিলেন, 
দ্রুততর বেগে রথ চালাইয়া দিউন; এই সময় 
সুমন্ত স্বর্গারোহণ-প্রবৃতত ত্রিশঙ্কুর ন্যায় অবস্থা- 
পন্ন হইলেন, কোন্‌ আঁজ্ঞ। পালন কল্পিবেন, 
কিছুই স্থির করিতে পারিলেন না । তখন 
মহানুভব রামচন্দ্র কহিলেন, স্থমন্ত্র! আমি 








পিতা-মাতার ছুঃসহ-ছুঃখ-দর্শনে একাস্ত অস- 


মর্থ; আপনি আমাকে অধিক ক্ষণ দুঃখ-ভাগী 
করিবেন ন!)_ শীঘ্র রথ' চালাইয়! দ্রিউন; 
আপনি প্রতিনিবৃত্ত হইলে মহারাজ যদি 
আজ্ঞা লঙ্ঘন-জন্য আপনাকে তিরস্কার করেন, 
তাহা হইলে আপনি বলিতে পারেন, মহা" 
রাজ ! আমার কোন অপরাধ নাই, রথ-চক্রের 
ঘর্ঘরশব্দে আপনকার আদেশ-বাক্য কিছুই 
শুনিতে পাই নাই। | 
স্থুরিচক্ষণ সুমন্ত্র, রামচন্দ্রেরে মনোগত 
অভিপ্রায় অবগত হইয়৷ কাতর হৃদয়ে মহা- 
রাজের দিকে অঞ্জলি বন্ধন পূর্ববক ক্রততর 
বেগে অশ্ব চালাইতে আরম্ত করিলেন। যখন 


অশ্বগণ সমধিক বেগে ধাবমান হইতে লাগিল, 


তখন পুরবাসিনী রমণীরা আর অধিক দুর 
অনুগমনে সমর্থ হইল না; তাহার! রাম- 
দর্শনে নিরাশি হইয়। ছুঃখার্ড হৃদয়ে প্রতিনিবৃত্ত 











১৩২ রি 


রেজার “1 


য়ণ। 





হইতে লাগিল; পরস্ত তাহাদের মহাঁবেগ- 
শালীমন কোন মতেই বিনিবৃত্ত হইল না, রাম- 
চন্দ্রের রখের সঙ্গে সঙ্গেই চলিল। এদিকে 
বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ মহারাজ দশরথকে 
কহিলেন, মহারাঁজ ! ধাহাঁকে পুনর্বার দর্শন 
করিবার অভিলাষ খাকে,বছুদূর পর্যন্ত তাহার 
অনুগ্মন কয়! কর্তব্য নহে। 

মহারাজ দশরথ গুরুগ্রণের মুখে তাদৃশ 
বাক্য শ্রবণ করিয়া নয়ন-জল অপনয়ন পূর্বক 
বিষধ, ব্যথিত ও শোক-ব্যাকুলিত হৃদয়ে 
দণ্ডায়মান হইয়া! অনিমিষ নয়নে ধাবমান-রথ- 
শ্থিত পুত্রকে দর্শন করিতে লাগিলেম। 


০০ 


চত্বার্ৎশ নর্গ। 


. পুরজন-বিলাঁপ। 

মহাঁনুভ'ব রামচন্দ্র, কৃতাঞ্জলিপুটে রক 
লের নিকট বিদায় গ্রহণ পূর্ববক ত্বরান্বিত 
হইয়া! বনবাসার্থ যাত্রা করিলে চতুর্দিকেই 
অন্তঃপুর-বাঁমী মহিলাঁগণের দারুণ আর্তনাদ 
শ্রুত হইতে লাগিল ; সকলেই বিলাপ-বাক্যে 
বলিতে লাগিলেন, যিনি অনাথের নাগ, ধিনি 
ভূর্্বলের বল, ঘিনি'তৃপস্বী জনের শরণ্য, 
যিনি 'অগতির গতি, যিনি নিরাশায়ের আশ্রয়, 
সকলের নাথ সেই 'রামচন্দ্র অদ্য কোথায় 
গমন করিতেছেন! ধাহার প্রতি মিথ্যা-দোষাঁ- 
রোপ করিলেও, যিনি তিরস্কৃত হইলেও 
কুদ্ধ হয়েন না, যিনি প্রজাগণের ক্রোধের 


দিগকে প্রসন্ন করিতে সর্বদাই যত্ববান হয়েন, 
সেই সম.ছুখ-স্থখ মহাত্বা রামচন্দ্র এক্ষণে 
কোথায় গমন করিতেছেন! যিনি সকল 
মাতার প্রতিই,__সকল মহিলার প্রতিই জননী 
কৌশল্যার ন্যায় ব্যবহার করিয়া! থাঁকেন, 
দেই মহাতেজা মহাত্মা রামচন্দ্র আজি 
কোথায় গমন করিতেছেন ! যে সময় মহারাজ 
আমাদিগের প্রতি কুপিত হয়েন, যে সময় 
কৈকেয়ী আমাদিগের প্রতি অত্যাচার করেন, 
সেই সময় যিনি আমা্িগের পরিত্রাণ ও 
রক্ষা করিয়! থাঁকেন, তিনি এক্ষণে কোথায় 
গমন করিতেছেন! 

মহারাজের কি কিছুমাত্র বুদ্ধি-গুদ্ধি নাই! 
এই বৃদ্ধাবস্থা৷ প্রযুক্তই, কি মহারাজের.বিপ- 
রীত বুদ্ধি হইয়াছে! তাহা না হইলে ইনি 
কি নিষিত ধর্ম-পরায়ণ সত্যনিষ্ঠ সর্ববহিতৈষী 
প্রিয় পুত্রকে পরিত্যাগ করিলেন ! রাজ- 
মহিষমীরা বৎস-বিরহিতা ধেনুয় ন্যায় ছুঃখার্ত 
হুদয়ে এইরূপে রোধন ও উচ্চৈঃম্বরে বিলাপ 
করিতে লাগিলেন। অন্তঃপুর-বাঁসী মহিলা 
গ্রণের ঈদৃশ ঘোর 'মার্ভনাদ, বিলাপ ও ক্রন্দন- 
ধ্বনি আববণ করিয়া মহারাজ, পুত্র-শোঁকানলে 
দগ্ধ ও হত-চেতন হইয়া পড়িলেন। 

মছাঁনুভব রামচন্দ্র অযোধ্যা, পরিত্যাগ 
পূর্বক গমন করিলে, নগরী-মধ্যে অগ্নিহোন্র 
রহিত হইল, দিবাকর-মগ্ুডল অন্ধকারে আচ্ছন্ন 
হইয়া পড়িল, মাতঙ্গ-গণ জাহাঁর পরিত্যাগ 
করিশ্স,ধেনুগণ বৎুসদিগকে নিকটেও আমিতে 
দিল না। বৃহস্পতি, বুধ, দিবাকর, -নিশীকর, 


কারণ নিরাকরণ করেন, যিনি জুন ব্যক্তি, | শনি, মঙ্গল ও শুক এই সমুদায় গ্রহ দারুণ 








অযোধ্যাকাড। 








১৩৩ 





প্রতিকূল হইয়! গ্মন করিতে লাগিলেন! 
গ্রহ-গ্ণ ও নক্ষত্র-গণ তেজোবিহীন হুইয়! 
বিমার্গগমনে প্রত হইলেন! অগ্নি ধূমে 
আবৃত হুইল, তাহার আর পূর্ব্বের ন্যায় 
প্রভা খাকিল না! প্রলয়-পবন-বেখে মছো- 
দ্রধি যেরূপ আকুলিত হয়, রামচন্দ্রের বন- 
গমন-কালে অযোধ্যাপুরীও সেইরূপ ব্যাকু- 
লিত ও বিচলিত হইতে লাগিল ! দিকৃ-সমু- 
দায় তিমিরারৃত ও পর্য্যাকুলিত হইল! গ্রহ- 
নক্ষত্র-গণ নিশ্াভ হইয়া! পড়িল ! নগরবানী 
জনগণের ছুঃখ ও শোকের পরিসীমা রহিল 
না! তাহারা বাষ্পপূর্ণ মুখে রাজপথেই দণ্ডায়- 
মান হইয়। শোক-সম্তপ্ত হৃদয়ে দীর্ঘ নিশ্বীন 
পরিত্যাগ করিতে করিতে মহারাজ দশরথের 
নিন্দা ও তিরস্কার করিতে লাগিল ! তৎ- 
কালে কোন ব্যক্তিই আহার-বিহায়াদি-বিষয়ে 
মনোনিবেশ করিল না!- অযোধ্যান্ছিত জন- 
গণ সকলেই শোকে অভিভূত, সকলেই 
মর্খাস্তিক ছুঃখে আকুলিত, সকলেই রাম- 
চন্দ্রের নি্গিত বিমনায়মান ও সকলেই মহা- 
রাজের প্রতি অন্ত হইয়! উঠিল! : 
মহানুভব রামচন্দ্র যখন অযোধ্যা-পুরী 
পরিত্যাগ করেন, তখন পূর্বের ন্যায় আর 
হুশীতল বায়ু প্রবাহিত হইল ন1! দিবাকর- 


করের উত্তাপ, হিযাংশুর কমনীয় কান্তি ও. 


শীতলতা৷ তিরোহিত হুইল ! তৎকালে কোন 
ব্যক্তিই প্রিয়তম পুত্রের প্রতি, কোন পক্থীই 
পতির প্রতি, কোন কামিনীই কান্তের প্রতি, 
কোন কামী ব্যক্তিই কামিনীর প্রতি দৃষ্টি- 

পাত করিল ন!! তৎকালে প্রজাগণ মকলেই 








৩৪ 


পরস্পর অনুরাগ-পরিশৃন্য ও বিরক্ত হইল! 
তাহারা শোক-সমাকুল হৃদয়ে, আত্বীয়-দ্বজন-, 
গণ পরিত্যাগ পূর্বক একমাত্র রামচন্দ্রকেই 
চিন্তা করিতে লাগিল! তাহাদের মন কিছু- 
তেই নির্বৃত ও স্থস্থির হইল না! যাহারা 
রামচজ্জের আত্মীয়-স্বজন ও হুহং, তাহারা 
সকলেই শোকভারে সমাকুলিত ও বিমুপ্- 
হৃদয় হুইয়! সমুদায় কার্য্য পরিত্যাগ পূর্বক 
একমাত্র শয্যাতেই পতিত হইয়া থাঁকিল, 
কেহ আর শয্যা পরিত্যাগ করিল না! 
তাহার একান্ত-কাতর হইয়া কেবল মহা 
রাজের নিন্দা, কৈকেয়ীর তিরস্কার ও নিজ নিজ 
ভাগ্যের প্রতি দোষারোপ করিতে লাগিল ! 

পুরন্বর-বিরহিতা পুরন্দর-পুরী অমরা- 
বতীর ন্যায় তৎকালে অযোধ্যাপুরী, মহাত্মা 
রামচন্দ্র কর্তৃক বিরহিত হইলে তত্রত্য যোধ- 
পুরুষগণসাধারগ মানবগণ, মাতঙ্গ-গণ, তুরঙ্গ- 
গ্রণ ও আর আর সকল প্রাণীই শঙ্কাকুলিত 
ও শোক-বিহ্বল হইয়! দ্য স্ব প্রকৃতি হইতে 
বিচলিত হইয়া পড়িল। 


, একচত্বারিংশ অর্থ 





দশরথ-বিলাপ। - 
মহানুঘব রামচন্তর ষে সময় বমশামন 
করেন, সেই সময় যে পর্যাস্ত তাহার নয়নাঘন্দ 
নিরুপম রূপ নক্ষিত হইতে লাগিল/সে পথ্য 
মহারাজ দশরখ এক দৃষ্টিতে চাহিয়া রহিলেন, 
একবারও নয়ন কফিরাইলেন ন1। অরণ্য 


% 


ঙ 
5৩৪ 


প্রস্থিত প্রিয়পুত্রের অরণ্য-প্রস্থানকালে মহা- 
রাজ দশরথের অনুভব হইতে লাগিল, যেন 
তাহার ও রামচক্র্রের মধ্যস্থিত ব্যবধান ভূমিই 
ক্রমশ পরিবদ্ধিত হইতেছে । মহারাজ যুখন 
প্রিয়পুত্র দর্শন করেন, সেই সময় ধর্ম-পরায়ণ 
রামচন্দ্র যে পরিমাণ দুরবস্তাঁ হইতে লাগি- 
লেন, দর্শন-লালসায় মহারাজের নয়ন-যুগলও 
সেই পরিমাণে প্রসারিত এবং শরীরও সেই 
পরিমাণে উন্নত হইতে লাগিল । 

য়ে সময় রথ-চক্র-সমুখিত রজোরাঁশিও 
অদৃশ্য হইল, তখন মহারাজ বিবর্ণ, একান্ত 
কাতর, হতাশ ও বিহ্বল হইয়] ধরণীতলে 
নিপতিত হইলেন! এই সময় কৌশল্যা 
ব্যাকুল হইয়া ভীহাঁর দক্ষিণ হস্ত ধরিয়া 
উঠাইতে লাগিলেন, ভরত-হিতৈষিণী কৈকে- 
য়ীও তৎক্ষণাৎ তাহার বাম অঙ্গ ধরিলেন। 

নয়-বিনয়-দম্পন্ন পরম-ধার্মিক- মহারাজ, 
পাঁপ-নিশ্চয়া কৈকেয়ীকে দর্শন করিয়াই 
ব্যথিত হৃদয়ে ফহিলেন, কৈকেয়ি 1 ছুশ্চাঁ 
রিণি! তুমি আমার অঙ্গ-্পর্শ করিও না; 
আমি তোমার মুখ-দর্শন করিতে ইচ্ছা করি 
না; এক্ষণে তুমি আমার ভার্ধ্যা, নহ। ভুমি 
নিজ-স্বার্থ সাধনের নিষিত্ব-_ছুরভিসা্ধী সাধ- 
নের নিমিত্ত ধর্্পথ' পরিত্যাগ করিয়াছ; 
আমি এক্ষণে তোমাঁকে পরিত্যাগ করিলাম । 
আমি অগ্নি প্রদক্ষিণ পূর্ধবক অগ্নি সাক্ষী করিয়া 
তোমার যে পাণিগ্রহণ করিয়াছিলাম, সেই 
বৈবাহিক সম্বন্ধ ইহলোক ও পরলোকের 
নিমিত্ত একেবারে পরিত্যাগ করিলাম; নর ধা 
নারী যে কেহ তোমার অনুগত ব অনুজীবী, 


শপে 


রামায়ণ। 


তাহার! আর আমার নহে, আমিও আর 
তাহাদের নহি। ভরত যদি এরূপে রাজ্যলাভ 
করিয়া পরিতুষ্ট হয়, তাহ! হইলে সে যে 
আমার শ্রাদ্ধু-তর্পণাঁদি করিবে, তাহা যেন 
আমার নিকট উপস্থিত না হয়; আমি আর 
তাহার হস্তের জল-গ্রহণও করিব না। 
এই সময় শোকাকুল-হৃদয়া দেবী কৌশল্যা, 
ধুলি-ধুমরিত মহারাজকে ধরাতল হইতে 
উত্থাপিত করিয়! প্রতিনির্ত্ করিতে লাগি- 
লেন। ধর্মশীল মহারাজ, তাঁপস-বেশ-ধারী 
প্রিয়তম পুত্রকে ম্মরণ করিয়া, জ্ঞান পুর্ববক 
ব্রাহ্মণবধ করিয়াই যেন,--ধেনুকে পদাঘাত 
করিয়াই বেন,-হস্ত দ্বারা অগ্রি-গ্রহণ করি- 
য়াই যেন,__-অনুতাপে.দগ্ধ হইতে লাগিলেন। 
তিনি এক একবার কিঞ্চিৎ প্রতিনিবৃত্ত হয়েন, 
এক একবার রাঁমচন্দ্রের রথ-মার্গে অবমন্ন 
হুইয়! পড়েন; তৎকালে তিনি রাহুগ্রস্ত দিবা- 
করের ন্যায় এককালে তেজোহীন ও মলিন 
হইয়া! পড়িলেন। 
এইরূপে যখন তিনি প্রতিনিরৃত্ত হইয়া 
প্রিয়পুত্র-পরিশূন্য পুরী-মধ্যে পুনঃপ্রবিষ 
হয়েন, তখন সেই প্রিয়পুত্র স্মরণ পূর্বক 
ছুঃখার্ড হৃদয়ে বিলাপ করিতে লাগিলেন ও 
কহিলেন, যে সমুদাঁয় তুরঙ্গরাজ আমার রাম- 
চন্দ্রকে লইয়া! গিয়াছে, এই তাহাদের পদ- 
চিহ্ন দৃষ্ট হইতেছে, কিন্তু সেই মহা ত্বাকে 
আর দেখিতে পাইতেছি না! যে রাম, চন্দন- 
চর্চিত কলেবরে নিরপম-রূপ-যৌবন-সম্পন্ন 
রমনীগণ কর্তৃক বীজ্যমান হইয়া অপূর্ব হুখ- 








২ শীট শশা্শশশাশী টীকা শশী শশা শী শু 


শয্যায় অপূর্ব উপধানে পরম গ্থখে শয়ন 











অযোধ্যাকাগ্ড। 


১৩৫ 





করিয়া আপিতেছে, সেই রাম অন্য উন্নতাঁ- 
নত কঠোর রৃক্ষমূল আশ্রয় পূর্বক কাণ্ঠ ব1 
প্রস্তর মন্তকে দিয়া শয়ন করিবে, সন্দেহ 
নাই! অদ্য নিশাবসানে রামৃচন্ছ প্রত্রবণ- 
সন্গিধান-ন্থণ্ড শোকার্ত মাতঙ্গ-শিশুর ন্যায় 
দীন-ভাঁবাপন্ন ও ধুলি-ধূসরিত হইয়। ভূতল 
হইতে উত্থিত হইবে ! এক্ষণে বনেচর প্রাণি- 
গণ দেখিতে পাইবে যে, দীর্ঘবাহু রামচন্দ্র 
লোকনাথ হইয়াও অনাথের ন্যাঁয় ধুলি-শয্য! 
হইতে উখ্িত হইয়া! গমন করিতেছে ! যে 
সীতা চিরকাল একমাত্র স্বখ-সম্ভোগ করিয়াই 
আসিয়াছে, বিদেহ-রাজের সেই প্রিয়তম 
দুহিতা এক্ষণে কণ্টকে খিদ্যমান হইয়া! দুর্গম 
পথে গমন করিতে ' থাকিবে! আহা! সেই 
হ্কুমারী রাঁজকুমারী অরণ্যের বিষয় কিছুই 
জানে না! সে অরণ্য-স্থিত শ্বাপদ্রগণের রোৌম- 
হর্ষণ ঘোর গর্জন-ধ্বনি শ্রবণ করিয়াই ভয়ে 
বিহ্বল হইবে, সন্দেহ নাই ! কৈকেয়ি ! অদ্য 
তোমার মনস্কামনা! পূর্ণ হইল! এক্ষণে তুমি 
বিধব1 হইয়া রাজ্য ভোগ কর! পুরুষ-সিংহ 
রামচন্্রকে না দেখিয়া আমি কখনই অধিক- 
ক্ষণ জীবন ধারণ করিতে পারিব না ! 
জন-সমূহ-পরিবৃত মহারাজ দশরথ, এই- 
রূপ বিলাপ ও পরিতাপ করিতে করিতে 
মৃত-ম্নাত ব্যক্তির ন্যায় শোৌঁকাকুলিত হৃদয়ে 
উচ্চৈ-স্বরে ক্রন্দন পূর্ব্বক পুরীমধ্যে প্রাবিষউ 
হইলেন ; দেখিলেন, চত্বর-দমুদায় ও গৃহ-সধু- 
দায় জনশূন্য; সমুদায় আঁপণ-শ্রেণী নিরুদ্ধ; 
মহাঁপথে বাতাবর্ত উথিত হইতেছে; পথি- 
মধ্যে যে সমুদায় মনুষ্য আছে, সকলেই 


নিতান্ত মান ও নিতান্ত হুঃখার্ড; সকলেই 
সর্বতোভাবে রামচন্দ্র নিমিত্ত পরিতাপ, 
করিতেছে ! 

«মহারাজ দশরথ, অযোধ্যাপুরীর এইরূপ 
দুরবস্থা অবলোকন পূর্ববক বিলাপ করিতে 
করিতে জলধর-পটল-প্ররিষ্ট প্রভণকরের ম্যায় 
রাজভবনের অভ্যন্তরে প্রবেশ করিলেন। যখন 
তিনি দেখিলেন, সেই শূন্য গৃহ, রাম লক্ষ্মণ 
ও বৈদেহী কর্তৃক বিরৃহিত হুইয়া,গরুড় কর্তৃক 
হুত-সর্প হ্রদের সৌসাদৃশ্য লাভ করিয়াছে; 
তখন তিনি কাতরভাবে গদগদ স্বরে বিলাপ 
করিতে করিতে মুছু বাক্যে কহিলেন, তোমর! 
আমাঁকে এক্ষণে রাম-জননী কৌশল্যার গৃহে 
লইয়৷ চল; আর কোন স্থানেই আমার হৃদয় 
আশ্বস্ত হইবে না! মহারাজ এই কথা বলিবা- 
মাত্র পথ-প্রদর্শক-গণ তাঁহাকে কৌশল্যার 
ভবনাভিমুখে লইয়া চলিল। 

অনন্তর মহারাজ, কৌশল্যা-গৃহের অত্য- 
স্তরে প্রবিষউ হইয়া শয্যায় উপবেশন করিবা- 
মাত্র শোকে আকুলিত ও বিহ্বল হইয়া পড়ি- 
লেন। তৎকালে তিনি হিমাংশু-বিরহিত গগন- 
তলের ন্যায় রাম-লক্ষমণ-সীতা-বিরহিত সেই 
ভবন শুন্য অবলোকন করিয়া ছুঃখভরে ও 
শোকাবেগে ধাুদ্বয় উত্তোলন পূর্ব্বক উচ্ৈ:- 
স্বরে রোদন করিতে করিতে কহিলেন, হা 
রামচন্দ্র ! তুমি আমাকে পরিত্যাগ করিলে ! 
যাহারা চতুর্দশ বগুসর পর্য্যস্ত জীবিত থাকিবে, 
যাহারা রামচন্দ্রকে পিতৃ-সত্য-পাঁলনের পর 
প্রত্যাগত দেখিবে, ভাহারাই হখী, তাহাঁ- 
রাই মহাপুরুষ, তহাদেরই জীবন সার্থক ! 


১৩৬ 


এইরূপ শোক-বিলাপ ও পরিতাপে 
দিবাবসান হইলে তাহার ভীষণ কালরান্ি- 
স্বরূপ রাত্রি উপস্থিত হইল! অর্দরাত্রের 
সময় মহারাজ দশরথ কৌশল্যাকে কহিলেন, 
সাঁধ্বি'_-কৌশল্যে! আমি তোমাকে দেখিতে 
পাইতেছি মা; আমাকে হস্ত দ্বারা স্পর্শ কর; 
আমার দৃষ্টি আমার রামচন্দ্রের অনুগামী হই- 
য়াছে, এখনও প্রতিনিরত্ত হইতেছে না! 

অনন্তর মহীপাল দশ্লরথ, শয্যায় বিলীন 
হইয়! বিহ্বল হৃদয়ে রামচক্দ্রেরই অনুধ্যান 
করিতেছেন দেখিয়া, দেবী কৌশল্য। পার্থ 
উপবেশন পূর্বক ঘনঘন দীর্ঘ নিশ্বাস পরি- 
ত্যাগ করিয়া একান্ত-কাঁতর চিতে হুদারুণ 
বাক্যে বিলাপ করিতে আরম্ভ করিলেন। 


ঘিচত্বারিৎশ সর্গ। 





কৌশঙ্যার বিলাপ। 

পুত্রে-শোকে একান্ত-কাতর মহীপতি দশ- 
রথ, যে সময় দারুণ দুর্বিষহ শোকভরে 
আক্রান্ত ও নীরব হুইয়! শয়ন-তলে বিলীন 
হইলেন, সেই সময় পুত্রশোকাতুরা ফৌশল্যা 
স্বাহাকে কহিলেন, মহারাজ! কৈকেরী নাগি- 
নীর ন্যায় রামচজ্জ্রের উপর বিষম বিষ পরি- 
ত্যাগ করিয়াছে, এক্ষণে সে পুর্ণ মনোরথা 
হইয়া পরম খে রিহার করিবে। মনস্থিনী 
সুতগ! কৈকেয়ী,আমার রামচজ্দ্কে নির্বাসিত 
করিয়া এক্ষণে পূর্ণকাম। ও নিরৃত-হষয় হই- 
য়াছে; অতঃপর সে গৃহন্থিত ছষ্ট সর্পিধীর 





রামায়ণ। 


ন্যায় আমাঁকে পুনর্বার পদে পদেই উদ্বে- 
জিত করিতে থাকিবে, সন্দেহ নাই ! 

যদি কৈকেয়ী এরূপ বর প্রার্থনা! করিত 
যে, রামচন্দ্র গৃহে বাস করিয়াই এই নগরে 
দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ 
করিবে, অথবা রামচন্দ্র চিরকালের নিমিত্ত 
তাহারই দাস হইয়া থাকিবে, তাহা হইলে 
তাহাও আমার পক্ষে শ্রেয়ন্কর ছিল! পর্বব- 
দিবসে আহিতারি ব্যক্তি হোম করিবার সময় 
যেরূপ রাক্ষসগণের ভাগ দূরে নিক্ষেপ করেন, 
কৈকেয়ীও সেইরূপ আমার রাঁমচন্দ্রকে অভি- 
মত স্থান হইতে ুদুরে-_রাক্ষসাকীর্ণ ভীষণ 
দগ্ডকারণ্যে নিক্ষেপ করিয়াছে ! 

এক্ষণে বোধ হয়,গজরাজ-গতি মহাবাঁহু 
মহাধনু মহাবীর রামচন্দ্র, সীত1 ও লক্ষমণের 
সহিত সিংহ্-ব্যাত্র-সমাকুল ভীষণ অরথ্য- 
মধ্যে প্রবেশ করিতেছে ! আহা! তাহার! 
কখনও দুঃখের মুখ দেখে নাই ! মহারাজ! 
আপনি কৈকেয়ীর বাক্যান্ুসারে তাহা- 
দিগকে পরিত্যাগ পূর্ববক যে বনবাস দিয়া 
ছেন, তাহাতে অধুনা তাহাদের কি অবস্থা 
ঘর্টিবে! কিরূপেই ব! তাহারা জীবন ধারণ 
করিতে পারিবে! হায়! বাছার! এই অল্প 
বয়সে ভোগ করিবার সময় ভোগ হইতে 
বঞ্চিত হইল!-রাজ্য হইতে নির্বাসিত 
হইল! তাহারা এক্ষণে কিরূপে ফল-মূল খাত্র 
তক্ষণ পূর্বক মহাকষ্টে কাল ষাপন করিবে ! 
হায়! মদ-মত্ত নহাঁমাতঙ্গ কর্ডুক বিভগ্ন 
বৃক্ষের যে একটি মান্র শাখা অবশিষ্ট ছিল, 
কলোৎপত্তি না হইতে হইতেই ষেই শাখাটিও | 





০ ১৭ 








. অযোধ্যাকাণ্ড। 


১৩৭ 





দাবানলে দগ্ধ হইয়া গেল! হাঁয়! আমার 
কি এমন দিন উপস্থিত হুইবে যে, আমি 
রাম লক্ষমণ ও সীতার মুখ-পন্কজ অবলোকন 
পূর্বক অপার শোক-পারাবাঁর উত্তীর্ণ হইব! 

হায়! আমার এমন দিন কবে হইবে! 
কবে মহাবাহু রামচন্দ্র সীতাকে রথে লইয়া 
ধেনু-সহরুত রৃষভের ন্যায় অযোধ্য1-পুরী-মধ্যে 
প্রবেশ করিবে! হায়! কবে আমার এমন 
দিন উপস্থিত হইবে! কবে আমার রামচজ্জরকে 
উপস্থিত দেখিয়া অযোধ্যানগরী বিবিধ-বিচিত্র- 
ধ্বজ-পতাকা-মালায় স্থশোভিত হইবে ! হায়! 
কবে আমার রামচন্দ্রকে প্রত্যাগত দেখিয়া 
সমুদায় লোক ব্যস্তসমস্ত ও আনন্দ-সাগরে 
নিমগ্ন হইয়া পড়িবে ! .ছায়! কবে আমার 
রামচন্দ্রকে পুনদর্শন করিয়! সকলেই প্রমুদিত 
হৃদয়ে তাহার যশোগাঁন করিতে থাকিবে ! 
হায়! কবে আমার এমন দিন উপস্থিত 
হইবে ! কবে নর-সিংহ রামচন্দ্রকে প্রত্যাগত 
দেখিয়া, এই হ্থরম্য অযৌধ্যাপুরী, পূর্ণ-চন্দরো- 
দয়-কালীন মহাসমুদ্রের ন্যায় আনন্দিত ও 
স্কীত হইবে! হায়! কবে আমার এমন দিন 
উপস্থিত হইবে! কবে আমার অরিন্দম রাম ও 
লক্ষমণকে পুরী প্রবেশ করিতে দেখিয়1 সহত্র 
সহজ নর-নারী লাঁজ বর্ষণ করিতে থারিবে ! 
হায়! কবে আমার এমন. দিন উপস্থিত 
হইবে ! কবে আমি দেখিতে পাঁইব যে, সশূঙ্গ 
মহীধরের ন্যায় শুভকুগুল-হ্ুশোভিত উদগ্র- 
আধুধ-ধারী রাম ও লক্ষাণ অযোধ্যামধ্যে 
প্রবেশ করিতেছে ! হায় !কবে আমার এমন 
দিন উপস্থিত হইবে ! কবে আমি দেখিতে 





পাইব, পরিণত-বুদ্ধি তরুণতর-বয়স্ক ধর্নমজ্ত 
দেবকল্প রামচন্দ্র, ধেনুর অভিমুখে ধাবমান, 
বসের ন্যাঁয় বাঁৎসল্য-ভাব প্রকাশ করিতে 
করিতে আমার নিকট আসিতেছে! হায়! 
কবে আমার এমন দিন উপস্থিত হইবে! 
কবে আমি দেখিতে পাঁইূব, রাম,ও লক্ষ্মণ 
পুরী-প্রবেশ-কালে প্রহ্নউ হৃদয়ে কন্যা, দ্বিজ, 
ফল ও পুষ্প প্রদক্ষিণ করিতেছে ! 

আমার বোঁধ হয়, বস মাতৃস্তন পাঁন 
করিবার নিমিত্ত উদ্যত হইবামাত্র, পূর্বৃজন্মো 
আমি, মৃঢ়তা প্রযুক্ত সেই স্তন-চ্ছেদন করিয়া 
দিয়াছি,সন্দেহ নাই; মহারাজ! সেই পাপেই, 
সিংহ যেরূপ বগস-বগসল! ধেনুকে বৎস- 
বিরহিতা করে, সেইরূপ কৈকেয়ীও আমাকে 
বলপুর্ববক বৎদ-বিরহিতা করিয়াছে ! আমাঁর 
গর্ভে সেই একটি মাত্র পুত্র জন্মিয়াছে; 
হায়! সর্বব-গুণ-সম্পন্ন সর্ধব-শান্ত্রবিশারদ সেই 
পুত্রকে না! দেখিয়া আমি অধিক দিন জীবন 
ধারণ করিতে পারিব না! সর্বজন-প্রীতি- 
ভাজন মহাভূজ প্রিয় পুত্র রামচন্দ্র ও মহা- 
বল লক্ষাণকে না দেখিয়া! আমি যে জীবন 
ধারণে সমর্থা হইব, আমার এমত বোধ 
হয় না। " * 

হায়! শ্রীত্ষকালে 'অতীব তেজঃ-সম্পন্ 
ভগবান প্রচণ্ড মার্তগু যেরূপ মহীরুহকে 
সম্তপ্ড করে, পুত্র'শোক-সমুৎ্পক্ন দারুণ 
হুতাশনও আমাঁকে সেইরূপ সম্ভাপিত করি- 
তেছে। ০ বউ ৃ 


বক 








রামায়ণ । 





ত্রিচত্বারিংশ নর্গ। 


ত স্পপ্সপসপ 


ত্রাঙ্মণগণের বিলাপ। 


এদিকে অনুরক্ত জনগণ, বনবাস-প্রাশ্থিত 
সত্য-পরাক্রম মহাত্ব। রামচন্দ্রের পশ্চাৎ্ 
পশ্াঁৎ গমন করিতে লাগিল। মহারাজের 
স্হৃদ্গণ, মহাঁরাজকে বল পূর্বক নিবর্তিত 
করিয়াছিলেন, পরস্ত রাঁমচন্দ্রের অনুগত জন- 
গণ কোন ক্রমেই প্রতিনিব্ত্ত হইল না। 
সর্বব-গুণ-সম্পন্ন মহাযশা রামচন্দ্র, সৃবিমল 
পূর্ণচন্দ্রের ন্যায় অযোধ্যা-নিবাপী সমুদায় 
লোকেরই শ্রীতিভাজন ছিলেন। গ্রজাগণ 
সকলেই 'আগ্রহাতিশয় সহকারে তাহাকে 
নিবর্তিত করিবার নিমিত্ত প্রার্থনা করিতে 
লাগিল; পরস্ত জিতেক্জরিয় রামচন্দ্র পিতৃ-সত্য 
পালনে উন্মুখ হুইয়! সে দিকে কর্ণপাতও 
না করিয়া অরণ্যাভিমুখেই গমন করিতে 
লাগিলেন । 

কিয়দ্দুর গমন করিয়া ধর্মমশীল রামচন্দ্র, 
নিজ পুত্রের ন্যায় প্রজাগণের প্রতি সন্সেহ- 
নয়নে দৃষ্টিপাত পূর্বক কহিলেন, অযোধ্যা- 
নিবাসি-জনগণ! আপন্বারা আমার প্রতি 
যেরূপ শ্রীতি ও 'বহুমান প্রদর্শন করিয়া 
থাকেন, আমার অনুরোধে আমার পরি- 
তোষের নিমিত্ত তৎসমুদায়, মহাত্মা! ভরতের 
গ্রতিই সন্গিবেশিত করুন। কৈকেয়ী-নন্দন 
ভরত বিশুদ্ধ-চরিত ; আমি যেরূপ আঁপন!- 
দৈর প্রিয় কার্য্য ও হিতানুষ্ঠান করিয়া আমি- 
তেছি, তিনিও সেইরূপ করিবেন, সন্দেহ 


নাই। তিনি অপরিণত-বয়স্ক হইয়াও জ্ঞান- 
বিষয়ে, বিজ্ঞান-বিষয়ে ও বিনয়-বিষয়ে বৃদ্ধ; 
তিনি শ্থশীল ও সদ্গুণ-সম্পন্ম ; তিনি 
আপনাদের অনুরূপ অধিপতি হইবেন। তাহ! 
হইতে আপনার! স্থখী হইতে পারিবেন। 
বিশেষ রূপে পরীক্ষা করিয়া দেখ! হই- 


য়াছে, ভরতই রাজ-গুণ-সম্পন্ন ও সর্ববতো- 


ভাবে যুবরাজের উপযুক্ত; তিনি যে সময় 
যেরূপ আড্ঞ। করিবেন, আপনাদের কর্তব্য 
যে, আপনারা তাহ! অবিচারিত চিত্তে সম্পা- 
দন করেন। মহাত্মা ভরত বয়ঃক্রম অনুসারে 
বালক হইলেও জ্ঞান-বিষয়ে বৃদ্ধ) তিনি ম্বছু- 
স্বভাব হইলেও মহ্হাবীর্ধ্যশালী ; তিনি প্রগল্ভ 
ও স্পষ্টবাদী হইলেও সর্ববদ! প্রিয়-বাদী 
তিনি সর্বদাই বন্ধুজনের প্রিয় কার্য্য করিয়া 
থাকেন। 

আমি বনগমন করিলে সেই মহা স্বা ভরত, 
এবং মহারাজ, যাহাতে সম্ভগু-দয় না হয়েন, 
আপনার! তদ্বিষয়ে বিশেষ যন্ত্ববান হইবেন 7 
এইরূপ করিলেই আমার প্রিয় কাধ্য কর! 
হইবে। দাশরথি রামচন্দ্র এইরূপে যে পরি- 
মাণে যত ধন্মানুগত উপদেশ প্রদান করিতে 
লাগিলেন, প্রজাগণ সেই পরিমাণে তত 
ভাহাকেই অন্তরের সহিত আধিপত্য বরণ 
করিতে লাগিল। রাম ও লক্ষণ এইরূপে 
অনন্য-সাঁধারণ গুণদ্বারা, বাম্পাকুলিত কাতর 
পৌরগণ ও জনপদ-বাঁনী জনগণকে বদ্ধ করিয়া 
আকর্ষণ করিতে লাগিলেন। 

তপঃ-প্রভাব-প্রদীপ্ত, বয়োবৃদ্ধ, সুশীল, 
সদৃগুণশালী, যশম্বী, ওজন্বী, হুরূপ-সম্পন্ন 





অযোধ্যাকাণ্ড। 


দ্বিজাতিগণ, বয়োবাহুল্য নিবন্ধন কম্পিত 
মস্তকে মহাত্মা রামচন্দ্রের অনুগমন করিতে 
করিতে দূর হইতে উচ্চৈঃস্বরে কহিতে লাগি- 
লেন,ভো তো! দ্রুততর-গামী হজাতীয় তুরঙ্ষম- 
গ্রগ! তোমরা আমাদের রামচন্দ্রকে বহন 
পূর্বক লইয়া যাইও না; লইয়া যাইও না। 
তোমরা কি শুনিতে পাইতেছ না? সকল 
জীবেরই ত কর্ণ আছে; বিশেষত তুরঙগম- 
জাতির শ্রবণেক্মরিয় অতিশয় প্রবল। আমর! 
তোমাদিগকে বলিতেছি,_বিশেষ রূপে অনু- 
রোধ করিতেছি, তোমরা নিবৃত্ত হও। 
তোমরা আমাদের এবং আমাদের অধীশ্বরের 
হিতানুষ্ঠান কর। সর্ববপ্রিয় রামচজ্দ্রকে বহন 
করা তোমাদের কর্তধ্য কর্ম বটে, পরস্ত 
নগর হইতে বহিষ্কৃত করিয়৷ বনবাস দেওয়া 
তোমাদের কর্তব্য নহে; তোমরা নিবৃত্ত 
হও, আর গমন করিও না। তোমর! বিনিবৃত্ত 
হইলেই তোমাদের প্রভুর হিতানুষ্ঠান করা 
হইবে। 

মহানুতব রামচন্দ্র, বৃদ্ধ ব্রাহ্মণগণের মুখে 
এইরূপ বিলাপ প্রলাপ ও আর্তনাদ শ্রবণ 
করিয়! দৃষ্টিপাত পূর্ধবক তত্ক্ষণা তাহাদের 
সম্মান-বর্ধনের নিমিত্ত রথ হইতে অবতীর্ণ 
হইলেন। তিনি বনগমনেই কৃতনিশ্চয়*হইয়া- 


ছিলেন, স্থতরাং সীতা ও লক্ষ্মণের সহিত 


ঞ- 


ধীরে ধীরে পদবিন্যাস পূর্বক পদ-সঞ্চারেই 
গমন করিতে লাগিলেন। বিশুদ্ধ-চরিত করুণা 
নিধান রামচন্দ্র ব্রাঙ্মণগপকে পাচারে গমন 
করিতে দেখিয়! স্বয়ং রথারোহণ পূর্বক গমন 
করিতে সমর্থ হইলেন না। 








5৩৯ 


অনন্তর ব্রাহ্মণগণ, রাজকুমার রামচন্দ্রকে 
পাচারে বনগমন করিতে দেখিয়া পরমু- 
পরিতপ্ত হৃদয়ে সসন্ত্রমে কহিলেন, রাজকুমার! 
আপনাকে বনগমন করিতে দেখিয়া এই লমু- 
দাঁয় ব্রাহ্মণমণ্ডলী আপনকাঁর পশ্চাৎ পশ্চাৎ 
গমন করিতেছেন; এই পবিত্র হুতাশন- 
সমুদায়ও দ্বিজ-স্কন্ধে অধিরূঢ় হইয়া] আপন- 
কার অনুগামী হইতেছেন। রামচন্দ্র! দৃষ্টি- 
পাত করুন, এই সমুদায় বাজপেয়-যজ্ীয় 
শ্বেতচ্ছত্র, শরৎ-কালীন মেঘ মালার ন্যায়ঃ-_ 
হংস-পংক্তির ন্যায় আপনকার পশ্চাঁৎ পশ্চা 
গমন করিতেছে । আপনি আতপত্র গ্রহণ 
করেন নাই; প্রচণ্ড মার্তখের ময়ুখ-মালায় 
আপনকার ম্থকুমার শরীর সম্তাঁপিত হই- 
তেছে; আমরা এই বাজপেয়-যজ্জ-লন্ধ শ্বেত- 
চ্ছত্র বার আপনকার মন্তকে ছায়া করিব। 

রামচন্দ্র! আমাদের যে বুদ্ধি নিরন্তর 
বেদ-তত্বেরই অনুসারিণী হইয়া! আসিতেছে, 
অদ্য তোমার নিমিত্ত সেই বুদ্ধি বনবাসের 
অনুবর্তিনী হইল! যে বেদ আমাদের পরম- 
ধন, তাহা আমাদের হৃদয়-মধ্যেই অবস্থান 
করিতেছে ; অন্য মেই বেদও তোমার বাহ- 
বলে স্বরক্ষিত হইয়া তোমার সহিত বনগমন 
করিবে ! আমাদিগের :পত়ীগণ স্ব স্ব পাঁতি- 
ব্রত্যে স্থরক্ষিত হইয়া গৃহেই অবস্থান করিষে; 


পূর্বেই এ বিষয়ে ইতি-কর্তব্যতা নিরূপণ 


করা হইয়াছে, পুনর্বিচারের অপেক্ষা নাই ) 
আমরা তোমার সহিত বনগমনে কৃতনিশ্চয় 
হইয়াই যাত্রা করিয়াছি, তুমি যদি ত্রাক্মণ-: 
বাক্য-পালনরূপ ধর্মের অপেক্ষা না কর, তাহা 








১৪৩ 


রামায়ণ। 





হইলে আর কেহই ধর্মের গৌরব করিবে না। 
প্রজাঁপালন করিলে কতদূর ধর্-সঞ্চয় হয়, 
ইহ যদি তুমি বিশেষরূপে অবগত থাঁক এবং 
্রাহ্মণগণ যদি তৌমার মাননীয় হয়েন, তাহা 
হইলে প্রজাগণের হিত-কামনায় আমরা হংস- 
ওর-শিরোরুহ-ন্থুশৌভিত বিনয়াচার-সম্পন্ন 
পৃথিবী-পতন-পাশু-পাংশুল মস্তকে প্রার্থনা 
করিতেছি, তুমি বিনিরৃত্ত হও। 
রামচন্দ্র ! যে সমুদায় ব্রাঙ্গণগণ তোমার 
অনুবন্তী হইতেছেন, ইহাদের মধ্যে অনেকেই 
সন্কল্প করিয়! দীর্ঘকাল-ব্যাপী স্থ্বিস্তীর্ণ যজ্ঞ 
আরম্ভ করিয়াছেন। যদ্দি তুমি বিনিবৃত্ত না হও, 
তাহা হইলে তাহাদের সেই সংকল্লিত* যজ্ 
পরিসমাপ্ত হইবে ন!। রামচন্দ্র! এখানকার 
স্থাবর জঙ্গম সকলেই তোমার ভক্ত ও অনু- 
রক্ত; ইহারা যাঁর পর নাই কাতর হইয়! 
প্রার্থনা করিতেছে, ইহাদের প্রতি দয়! কর, 
বনগমন হইতে নিবৃত্ত হও, যাচমাঁন ভক্ত- 
গণের প্রতি বাঁৎসল্য প্রদর্শন কর। 
রামচন্দ্র! বৃক্ষগণের মূল ভূগর্ডে নিবদ্ধ 
রহিয়াছে বলিয়া, তাহারা তোমার অন্ুগমনে 
সমর্থ হইতেছে না বটে, কিন্ত বোধ হুই- 
তেছে, তাহার! করুণার্-হৃদয়ে উন্নত শাখা 
দ্বার তোমাকে আহ্বান করিতেছে । বোধ 
হয়, বিহঙ্গমগণ 'আহার-বিহার পরিহার 
পূর্বক বৃক্ষশাখায় আরূঢ় হইয়! অপ্রগল্ভ 
বচনে, তোমারই প্রতিনিবৃতি প্রার্থনা করি- 
তেছে। . | ৃ 
: ত্রাহ্মণগণ শৌক ও বিশ্লাপ পূর্বক এই- 
রূপ নানাগ্রকার প্রলাপ বাক্য বলিতে আরম্ত 








করিলেন, পরন্ত ধর্মাবংসল রামচন্দ্র কোন 
কথা ন1 বলিয়াই নীরব হইয়া লক্ষ্মণ ও 
সীতার সহিত গমন করিতে লাগিলেন। 
তাহারা গমন করিতে করিতে সহসা সম্মুখে 
তমসা-নদী দেখিতে পাইলেন। তৎকালে 
বোধ হইতে লাগিল যেন, তমসা-নদী ভীহা- 
দের গতি-প্রতিরোধ পূর্বক আর অধিক 
অগ্রসর হইতে নিবারণ করিতেছেন । 
অনন্তর সুমন্ত, শ্রান্ত তুরঙ্গম-গণকে রথ 
হইতে বিমুক্ত করিয়া ধীরে ধীরে কতিপয় 
পদ সঞ্চারণ পূর্বক জলপাঁন করাইলেন। 
পরে স্নান করাইয়া তমসা"নদীর সম্গিহিত তৃণ- 
ময় ভূমিতে চরিবার নিমিত্ত ছাড়িয়া দিলেন। 


ই স্ 


চতুন্চত্বারিংশ সর্গ। 





রামচন্দ্রের তমসা-তীরে নিবাস । 
অনস্তর রামচন্দ্র সন্মুখে স্থবিস্তীর্ণ তমসা- 
নদী অবলোকন পূর্বক সেই স্থানেই রাত্রি 
যাপন করিতে কৃতনিশ্চয় হইলেন, এবং 
সীতার প্রতি দৃষ্টিপাত পূর্বক লক্ষ্মণকে কহি- 


লেন, সৌমিত্রে ! আমাদিগের বন্তবামের এই 


প্রথম রাত্রি উপস্থিত হইল ; তোমার মঙ্গল 
হউক, ভূমি উৎক্ঠিত হইও না । 

দেখ, সমুদয় মৃগ-পক্ষিগণ স্ব স্ব নিলয়েই 
নিলীন হইয়া রহিয়াছে; আমার বোধ হই- 


1 তেছে, এক্ষণে এই শূন্য অরণ্যও রোদন 


করিতেছে । লক্মমণ! এক্ষণে পিতার রাজধানী 
অযোধ্য। নগরীর আবাল-বৃদ্ধব-বনিত1 সকলেই 











আমাদের নিমিত্ত শোক ও পরিতাঁপ করি- 
তেছে, সন্দেহ নাই । মহাবাহো ! প্রজাগণ 
সকলেই মহারাজের বিবিধ গুণে যেরূপ 
আকৃষ্ট ও অনুরক্ত হইয়! রহিয়াছে; তোমার, 
আমার, ভরত ও শক্রত্সের প্রতিও তাহার! 
সেইরূপ অনুরাগ প্রকাশ করিয়া থাকে । 

লক্ষণ ! পিতা ও তপস্থিনী মাতা কৌশ- 
ল্যার নিমিত্ত আমি যার পর নাই শোকাকুল 
হইতেছি ; আমার ভয় হইতেছে, পাছে 
তাহার! আমাদের নিমিত্ত নিরন্তর অতিমাত্র 
রোদন করিয়! অন্ধ হয়েন ! আঁমার/বোধ হয়, 


৷ ধর্মশীল ভরত, ধর্্-অর্থ-কাম-সংস্ষ্ট বাক্য 


দ্বার! পিতা-মাতাকে আশ্বীস প্রদান করিবেন; 
লক্ষণ! আমি ভরতের উদারতা ও সরলতা 
পুনঃপুন স্মরণ করিয়া! পিত। মাতার নিমিন্ত 
তাদৃশ শোক করিতেছি না। নরসিংহ ! তুমি 
আমার অনুগামী হইয়। অতি মহৎ কাঁ্ধ্যই করি- 
য়াছ; তোমা দ্বারা বৈদেহীর রক্ষণাবেক্ষণের 
সম্পূর্ণ সাহায্য হইতে পাঁরিবে ; ভূমি সমভি- 
ব্যাহারে না" থাকিলে বৈদেহীর রক্ষণার্থ 
আমাকে সহায়ান্তরের অন্বেষণ করিতে হইত। 
সৌমিত্রে! অদ্য এখানে কেবল জলপাঁন 
করিয়াই নিশা-যাপন কর! যাউক; এখানে 
বহুবিধ ফল-মূল থাকিতেও. অদ্য জলপান 
করিয়া থাকাই আমার অভিপ্রেত ; কারণ 
অদ্য আমাদের বনবাঁস-ব্রতের আরম্ত-দিন। 
রামচন্দ্র, লক্ষমণকে এই বাক্য বলিয়া! হুমন্ত্র 
কেও কহিলেন, সৌম্য ! আপনি অশ্বরক্ষা- 
বিষয়ে সবিশেষ অবহিত হউন। এই অশ্ব 


সকল আমার পিতার অতীব প্রিয় । 


অযোধ্যাকাণ্ড। 


১৪5 





অনন্তর দিবাকর অস্তগমন করিলে মকর 
তশ্বগ্রণকে বন্ধন করিয়! তাহাদের ভক্ষণের, 
নিমিত্ত প্রভূত পরিমাণে ঘাস প্রদান করিয়া 
সন্নিহিত স্থানেই অবস্থান করিতে লাগিলেন । 
পরে তিনি রাত্রি উপস্থিত দেখিয়া সন্ধ্যো- 
পাসনা সমাধান পূর্ববক লন্গুনণের সহিত একত্র 
হইয়া রলামচন্দ্রের শয্যা প্রস্তুত করিয়! দিলেন। 
তমসা-নদী-তীরে বৃক্ষপত্র দ্বারা শয্যা প্রস্তত 
হইল দেখিয়া»রামচন্দ্র লঙ্ষমণের সহিত সম্ভাষণ 
পূর্বক সীতার সহিত একত্র হইয়া! তাহাতে 
শয়ন করিলেন। ভ্রাতৃবসল লক্ষ্মণ, সীতা ও 
রামচক্্রকে শয়াঁন ও নিদ্রিত দেখিয়। গমনের 
নিকট উপবেশন পূর্বক রামচক্দ্রের বহুবিধ 
বিখ্যাত গুণগ্রাম বর্ণন করিতে লাঁগিলেন। 

এইরূপে রামচন্দ্র সেই রাত্রি প্রজাগণের 
সহিত গোকুলাকুলিত-তীর্ঘ ( ঘাট ) তমসা- 
তীর আশ্রয় করিয়া রহিলেন। স্বমন্ত্র ও 
লক্ষণ সেই স্থানে জাগরিত থাঁকিয়াই রাম- 
চন্দ্রের গুণানুবাদ করিতে লাগিলেন; সে 
রাত্রি আর তাহাদের নিদ্রা হইল ন|। 

অনন্তর রামচন্দ্র, অর্ধরাত্রে উত্থান পূর্বক 
প্রজাগণকে নিদ্দ্রিত দেখিয়] প্রিয়তম ভ্রাতা 
শুভ-লক্ষণ লক্ষমণকে কহিলেন, ভ্রাত ! দেখ, 
এই সমুদায় পৌরগণ আমাদের প্রতি সাঁতি- 
শয় অনুরাগ-নিবন্ধন স্ত্রী-পুত্রাদি-নিরপেক্ষ 
হইয় এক্ষণে গৃহের ন্যায় বৃক্ষমূলেই শয়ন 
করিয়া! নিদ্রা যাইতেছে! এই প্রজাথণ 
আমাদিগকে নিবর্তিত করিধার নিমিত্ত যেরূপ 
দূ়-নিশ্চয় হইয়াছে, ভাহাতে বোধ হয়, 
ইহারা জীবন পরিত্যাগও' করিবে, তথাপি 








£2 


১ 


১৪২ 


আপনাদের দৃঢ় সংকল্প হইতে বিরত হইবে 
না। যে পধ্যন্ত ইহাদের নিদ্রো-ভঙ্গ না হয়, 
আইস, আমর! তাহার মধ্যেই রথে আরোহণ 
পূর্বক সত্বর গমন্ে এই পথ দিয়া তপঁবনে 
গমন করি। অযোধ্যাপুরী-নিবাসী অনুরস্ত 
প্রজাগণ ,এক্ষণে ,বৃক্ষ-মূল আশ্রয় পূর্বক 
নিদ্রা! যাইতেছে । ইহার! জাগরিত" হইয়! 
যাহাতে পুনর্বার আমাদের আনুগামী হইতে 
না পারে, তাহা করা আমাদের অতীব 
কর্তৃব্য। অনুগত পৌরগণের ছুঃখ-মোচন 
করাই রাঁজগণের কর্তব্য ; তাহাদিগকে নিজ- 
দুঃখে ছুঃখভাগী কর! কর্তব্য নহে। 
অনুগত লক্ষমণ, মূর্তিমান ধর্-স্বরূপ রাঁ- 
চন্দ্রকে কহিলেন, আর্য ! আপনি যাহ! বলি- 
তেছেন, আমার বিবেচনায় তাহাই করা 
:শ্রেয়স্কর বোধ হইতেছে; এক্ষণে আপনি 
ত্বরায় রথে আরোহণ করুন ; বিলম্বের প্রয়ো- 
জন নাই। পরে রামচন্দ্র স্মন্ত্রকে আহ্বান 
পুর্ববক কহিলেন, আধ্য ! আপনি ত্বরাঁয় রথ- 
যোজনা করুন, আমি এই ক্ষণেই অরণ্যে 
গমন করিব। আপনি প্রথমত একাকী রথা- 
রোহণ পূর্বক ত্বরান্বিত হইয়া! উত্তর-মুখে 
গমন করুন। এইবূপে কিয়দ্দুর ধথ-চালনা 
করিয়া গশ্চাৎ অন; পথ বারা তমসা-তীরে 
রথ প্রত্যানয়ন করুন ;.আমি কোন্‌ দিকে 
যাইতেছি, যাহাতে পৌরগণ তাহা জ্ঞাত 
হইতে ন! পারে, তদ্বিষয়ে আপনি সবিশেষ 
সতর্ক ও মনোযোগী- হইবেন। 
অনস্তপ্প রামচজ্জের আদেশানুসারে হুমন্ত্ 
রথ-যৌজন৷ পূর্বক অযোধ্যাভিমুখে গমন 








রামায়ণ । 





করিলেন। কিয়দ্দুর গমনের পর তিনি অন্য 
পথ দ্বার! রথ বিনিবর্ডিত করিয়া তমসা-তীর- 
বত কোন নিভৃত স্থানে স্াপন পূর্ববক রাম- 
চন্দ্রের নিকট উপস্থিত হুইয়! কহিলেন, মহা- 
বাহো! আমি আপনকার আদেশানু'বূপ 
কাধ্য করিয়াছি, এক্ষণে আপনারা চলুন, 
রথারোহণ করিবেন । 

মহামতি রামচন্দ্র খড়গ শরাসন প্রভৃতি 
গ্রহণ পূর্ব্বক সীতা ও লক্ষমণকে সমভিব্যা- 
হারে লইয় নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলেন 
এবং তৎক্ষণাৎ রথে আরোহণ করিয়া আবর্ত- 
বহুল! তমনা-নদী পাঁর হইতে লাগিলেন। 
পরে তিনি পর পারে উপনীত হইয়া কণ্টক- 
পরিশূন্য অতীব সুদৃশ্য ভয়-বিরহিত রমণীয় 
স্থপ্রশস্ত তমসাপথ অবলম্বন, করিয়! দাক্ষি- 
ণাত্য তপোবনাভিমুখে গমন করিতে লাগি- 
লেন। ূ 

এদিকে নিশাবসানে প্রজাগণ রামচন্দ্রকে 
দেখিতে না পাইয়া যার পর নাই শোকে 
অভিভূত হইল, অনন্তর তাহার! উত্তরাভি- 
মুখে রথ-চক্র-চিহ্ন-দর্শনে রামচন্দ্র অযোধ্যায় 
প্রতিগমন করিয়াছেন মনে করিয়া, সকলেই 
অযোধ্যাভিমুখে প্রতিগমন করিতে প্রবৃত্ত 
হইল। 

রজনী প্রভাতপ্রায় হইলে পৌরগণ জাগ- 
রিত হইয়া রামচন্দ্রকে দেখিতে ন! পাইয়া 


শোকে অভিভূত, নিরুদ্যম ও উদদভরাস্ত-হৃদয় 


হুইয়া পড়িল। তাহার! যার পর নাই কাতর 
হইয়া শোকাকুলিত ও অশ্রুপূর্ণ লোচনে 





8777 








অযোধ্যাকাণড। 


১৪৩ 





চতুর্দিক নিরীক্ষণ করিতে লাগিল,পরন্ত কোন 
দিকেই রামচন্দ্রের রথের ধুলিও দেখিতে 
পাঁইল না। তাহারা, ধীমাঁন রামচন্দ্র কর্তৃক 
বিরহিত হইয়া বিষণ ও ক্লীন বদনে একান্ত 
কাতর হৃদয়ে বিলাপ করিতে করিতে কহিতে 
লাগিল, হায়! আমাদের নিদ্রোকে ধিক ! নিদ্রা 
আমাদের চৈতন্য হরণ করিয়াছিল বলিয়! 
অদ্য আমরা বিশাল-বক্ষ বিশাল-বাছ রাম- 
চন্দ্রকে দেখিতে পাঁইতেছি না ! 

মহাবাহু রামচন্দ্র আমাদের প্রতি অযথা- 
যথ ব্যবহার করিয়াছেন ! তিনি কিরূপে এই 
সমুদায় ভক্ত ও অনুরক্ত জনগণকে পরিত্যাগ 
করিয়! তাপসবেশে একাকী প্রবাসে গমন 
করিলেন! পিতা যেব্ধপ ওরস পুত্রকে পালন 
করেন, সেইরূপ ঘিনি আমাদিগকে নিরন্তর 
পালন করিয়া আমিতেছেন, সেই রঘু-কুল- 
তিলক রামচন্দ্র কিরূপে আজি আমাদিগকে 
পরিত্যাগ করিয়। বনগমন করিলেন ! এক্ষণে 
আমরা এই স্থছলেই প্রাণত্যাগ করিব, অথব! 
মহা প্রস্থান করিব ! রাঁমচন্দ্র-বিরহিত হইয়া! 
আমাদের জীবনে কি প্রয়োজন ! অথবা, 
এখানে প্রভূত পরিমাণে বৃহৎ বৃহৎ শুক কান্ঠ 
রহিয়াছে ;-_আইস, আমরা বৃহৎ চিত! হ্থস- 
জ্দিত করিয়! অগ্রি প্রস্বালন পুর্ববক সকলেই 


চিতা-প্রবেশ করি ! আমরা মহীবাহু প্রিয়ংবদ 


অসুয়া-পরিশুন্য রামচন্দ্রকে সমভিব্যাহারে 
লইয়া আসিয়াছি, এক্ষণে অযোধ্যায় ফিরিয়া 
গিয়া কি বলিব! লোকে জিজ্ঞাসা করিলেই 


* মরণে কৃতমন্কল্প হইয়া আমরণ উত্তরদিকে গমন করাকে মহা- 
প্রস্থান কহে। 


বাকিউত্তর দিব! আমরা কি'বলিব যে, 
রামচন্দ্রকে বনবাস দিয়া আমিলাম! ইহাই 
বা কিরূপে বলিতে পারিব! 

* আমরা রামচন্ত্র ব্যতিরেকে অযোধ্যায় 
প্রতিগমন করিলে আবাঁল-বুদ্ধ-বনিতা সক- 
লেই নিরতিশয় নিরানন্দু, দীন, শোকাকুলিত 
ও একান্ত কাতর হইবে,সন্দেহ নাই। আমরা 
মহাত্মা মহাবীর রামচক্দ্রের সহিত একত্র 
হইয়া অযোধ্যা হইতে বহিগগত হইয়াছি, 
এক্ষণে রামচন্দ্র-বিহীন হইয়া কিরূপ. সেই 
নগরী দর্শন করিব, কিরূপেই বা সে নগরী- 
মধ্যে প্রবিষ হইতে পারিব ! পৌরগরণ বানু 
উত্তোলন পূর্ববক এইরূপে হৃত-বস! ধেশুর 
ন্যায় ছুঃখার্ত হৃদয়ে বহুবিধ বিলাপ করিতে 
লাগিল। ্ 

অনন্তর তমস্তোম সম্পূর্ণদপে অন্তর্থিত 
হইলে পুরবাসী জনগণ উত্তরাভিমুখে রথ- 
চক্রের চিহ্ন দেখিতে পাইল; তদ্দর্শনে তাহারা, 
রামচন্দ্র অযৌধ্যায় প্রতিগমন করিয়াছেন 
স্থির করিয়া, রথচক্রের চিহৃ-অনুসারে উত্তর- 
মুখেই গমন করিতে লাগিল । কিয়দূদুর গম- 
নের পর যখন তাহারা আর চক্রচিহু দেখিতে 
পাইল না, তখন আর তাহাদের দুঃখ, শোক, 
বিষাদ ও পরিতাপের" পরিসীমা রছিল না। 
তাঁহারা পরস্পর বলাবলি করিতে লাগিল, 
এ কি! আর রথ-গমন-চিহ্ দেখিতেছি ন। 
কেন! হায়! আমর! কি দৈব টি বিড়- 
ম্বিত হইলাম! ্‌ 

পরে পৌরগণ, রথ অধোধ্যাপুরীতেই 
গমন করিয়া থাকিবে অনুমান করিয়া, যে 


পথে আসিয়াছিল, সেই পথ দ্বারাই ক্লান্ত 
হৃদয়ে পুনর্ববার অযোধ্যায় আসিয়! উপস্থিত 
হইল ; দেখিল, রামচন্দ্র প্রতিনিবৃত্ত .হয়েন 
নাই,তত্রত্য সকলেই শোৌকাকুলিত ও ব্যথ্তি- 
হৃদয় হইয়া রহিয়াছে । তখন প্রতিনিবৃত্ত 
পৌরগণ রায়-দর্শনে এককালে নিরাশ হইয়া 
যাঁর পর নাই বিষগ্র ও শোৌকাকুলিত হাদয়ে 
অশ্রু পরিত্যাগ পূর্বক রোদন করিতে আরম্ভ 
করিল ও বিলাপ-বাক্য কহিতে লাগিল ! 
হায়! গরুড় কর্তৃক হৃতসর্প হ্রদের যেরূপ 
আবিল অবস্থা! হয়, এক্ষণে রামচক্দ্র-বিরহিত 
এই শুন্য পুরীরও সেইরূপ অবস্থা ঘটিয়াছে ! 

এইবরূপে প্রজীগণ চন্দ্রমগুল-বিরহিত- 
গগন-মগুলের ন্যায়'_তোয়-বিরহিত তোৌয়- 
নিধির ন্যায় নিতান্ত নিরানন্দ শুন্য নগর 
নিরীক্ষণ করিয়া নিশ্চেউ ও নিহত-চেতন 
হইয়া পড়িল। 


পিপাসা 


পঞ্চচত্বারিংশ সর্গ । 





নাগর-স্রীবিলাপ। 

যে সমুদায় নাগরিক জনগণ তর্ঈসা-তীর 
পর্য্যন্ত রামচন্দ্রের অনুগামী হইয়! পশ্চাৎ 
প্রতিনিবৃত্ত হইয়াছিল, তাহারা যার পর নাঁই 
বিষগহৃদয় শোকাকুল, একান্ত কাতর ও 
এককালে মুমুর্ষুপ্রায় হইয়! পড়িল; তাহা- 
দের নয়ন হইতে অনবরত বাস্প-বারি নিপ- 
ভিত হইতে লাগিল। তাহারা যখন এককালে 
হত-চৈতন্য হইয়। পড়িল, তখন বোধ হইতে 











হইয়া রামচক্দ্রের নিকটই গমন করিয়াছে । 
অনন্তর পৌরগণ স্বম্ব ভবনে প্রবেশ 
পূর্বক স্তরীপুত্রে পরিৰৃত হুইয়া শোক-বিহ্বল 
হৃদয়ে 'অশ্রুপুর্ণ মুখে উচ্চৈংস্বরে রোদন 
করিতে লাগিল। রামচন্দ্র নির্বামিত হইলে 
অযোধ্যা-নিবাসী জনগণ যেরূপ শোক ও 
পরিতাপ করিতে লাগিল, আপনার প্রিয়তম 
আত্বীয়-বন্ধু সদ্যোষ্বত হইলেও কোন ব্যক্তি 
তাদৃশ শোকাকুলিত হয় না । তুকালে পৌর- 
গণের মধ্যে কোন ব্যক্তিই আহার-বিহার 
নিদ্রা প্রভৃতি কোন কার্য্যেই মনোনিবেশ 
করিল না; দ্বিজগণ হুতাশনে আহুতি প্রদান 
করিতে বিরত হইলেন; কোন ব্যক্তিই 
বেদ পাঠ করিলেন না; কোন ব্যক্তিই ধর্মের 
অনুবর্তিত হইলেন না। কেহ কেহ অতীব 
দুঃখিত হৃদয়ে বাম্প-বারি পরিত্যাগ পূর্বক 
উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল; কেহ 
কেহ ছিন্নমূল বৃক্ষের ন্যায় শয্যাতলেই 
নিপতিত হইয়া! থাকিল। তৎকাঁলে সকলেই 
বিষাদ-সাগরে নিমগ্ন হইল; কেহই আর 
ম্নাভোজন করিল না; বাণিজ্যজীবী জন- 
গণও বাণিজ্য-দ্রব্য প্রসারিত করিয়া বসিল না; 
সমুদায় আপণ ও বিপণি রুদ্ধ থাকিল ;-- 
কোথাও পণ্য-দ্রব্যের শোভা দৃষ্ট হইল না; 
গৃহমেধী জনগণ গারস্থ্য ধর্মে মনোনিবেশ 
করিল না। ততকালে নষ্ট দ্রেব্য লাভ করি- 
যাও কোন ব্যক্তি আনন্দিত হইল ন1; বিপুল 
ধনাগম হইলেও কোন ব্যক্তিকে পরিতুষ্ট 
হইতে দেখ! গেল না; এই সময় প্রথম পুত্র 











অযোধ্যাকাণ্ড। 


প্রসৃত হইয়াছে দেখিয়াও প্রসূতির মনে পরি- 
তোষ হইল না। 
যন্ত। অঙ্কুশ দ্বারা যেরূপ মাতঙ্গকে আহত 
করে, সেইরূপ প্রত্যেক গৃহে প্রত্যেক গৃহি- 
নীই ছুঃখার্ত হৃদয়ে রোদন করিতে করিতে 
রামচন্দ্রের নিকট হুইতে প্রতিনিবৃত্ত পতিকে 
বাক্যরূপ অঙ্কুশের আঘাত পূর্বক তিরস্কার 
করিতে লাগিল; তাহার! বিলাপ ও পরি- 
তাপ করিতে করিতে বলিতে লাগিল, হায় ! 
যাহারা গুণাভিরাম রাঁমচন্দ্রের মুখচন্দ্র দেখিতে 
না পাইল, তাহাদের গৃহেই বা প্রয়োজন কি, 
গৃহসামশ্রীতেই বা প্রয়োজন কি, পত্ধীতেই 
বা প্রয়োজন কি, পুত্র-কশ্যাতেই ব! প্রয়ো- 
জন কি, ধন-ধান্যেই, বা প্রয়োজন কি, 
প্রাণেই ব! প্রয়োজন কি, স্থখ-সাঁধনেই বা 
প্রয়োজন কি! এই ভূমগ্ুল-মধ্যে একমাত্র 
লক্ষমণই সৎপুরুষ ; তিনি রাঁমচন্দ্রের পরি- 
চর্যার নিমিত্ত সমুদায় ্থখ-সাধন পরিত্যাগ 
পূর্বক সীতার সহিত রামচক্দ্রের অনুগমন 
করিতেছেনু। প্রফুল্ল-কমল-সমলঙ্কৃত যে সমু- 
দায় দীর্ধিকা, নদী ও সরোবরে রঘুবং শাঁব- 
তংস রামচন্দ্র জল পান করিবেন, অথবা 
অবগাহন পূর্বক মান করিয়! পরিতৃপ্ত হই- 
বেন, তাহারাই সার্থক পুণ্য-সঞ্চয় করিয়া- 
ছিল! 
মধুনুব-মত্ত-মধুপমালা-মণ্ডিত-মঞ্জরী-মনো- 
হুর, বিবিধ.বিচিত্র-কুম্গুমাঁবলী-কিরীট-সমুজ্বল, 
মহীধর-শিখরস্থিত মহীরুছহসমূহ রামচন্দ্রকে 
নিরতিশয় প্রীত ও আনন্দিত করিবে । রাঁম- 
চন্দ্রকে অরণ্যে গমন করিতে দেখিয়! পর্ববত- 


১৪৫ 


প্রস্থসকল অকালেও অপূর্ব্ব ফল-মূল প্রকাশ 
করিতে থাকিবে । রামচন্দ্র, কানন বা শৈল যে 
স্থানেই গমন করুন, অভ্যাগত-প্রিয় অতি- 
থির ম্যায় তাহার অর্চনা না করিয়া কেহই 
থাকিতে পারিবে না। বিচিত্র কানন, মহারণ্য, 
অনূপ প্রদেশ, নদী ও সানুমান কন্দর-ধর 
ধরাধর:নিকর, গুণাকর রামচন্দ্রকে নিরন্তর 
দর্শন করিতে পারিবে । মহাত্মা রামচন্দ্রকে 
অরণ্যগত দেখিয়া মহীধরগণ বিবিধ বিচিত্র 
নির্ঝর প্রকাশ পূর্ববক স্থবিমল সলিল প্রদান 
করিবে। | 

দশরথ-তনয় মহাবাহু মহাবীর রামচন্দ্র, 
মহীধর-মপ্ডিত মহীমগুলের পরিপাঁলক এবং 
জগতের ধর্মপালক। তিনি যেখানে থাকি- 
বেন, সেখানে ভয় বা পরাভবের কোনই 
সম্ভাবনা নাই। জগতের নাথ, জগতের গতি 
ও জগ্গতের একমাত্র আশ্রয় সেই রামচন্দ্র 
এখনও নগরী হইতে অধিক দুর গমন করিতে 
পারেন নাই; চল, আমরা সকলে তাঁহার 
অনুগামী হই; আমর! তাহার চরণের ছায়ায় 
আশ্রয় গ্রহণ পূর্বক নিরুদ্বেগে, স্থখে ও 
অকুতোভয়ে বাস করিব; আমরা সীতার 
সেবা-ুঞ্ষা করিব; তোমরা! মহানুভব রাম- 
চন্দ্রের সেবা-শুজীষা :করিবে। পুরবাসিনী 
রমণীরা অতীব ছুঃখার্ত হৃদয়ে স্ব স্ব পতিকে 
এইরূপ বাঁক্য বলিতে লাগিল এবং কহিল, 
অরণ্য-মধ্যে মহানুভর রামচজ্র তোমাদিগের 
রক্ষণাবেক্ষণ করিবেন, এবং মনস্থিনী সীতা 
এই সমুদায় রমগীগণের রক্ষণাবেক্ষণ করিতে 
থাকিবেন।, 








৩৭ 


০ 


সঙ 








১৪৩ 


যেখানে রামচন্দ্র, সেই খানেই অভয়, এবং 
সেখানে কোন প্রকার পরাভবেরও আশঙ্কা 
থাকিবে না । থেহেতু মহাবাছ দশরখ-তনয় 
রামচন্দ্র প্রবল পরাক্রান্ত। স্থখ-বিরহিত হইয়া 
উদৃবিষ্ন-হৃদয়ে, উৎকিত অন্থৃখী অসন্তুষ্ট ও 
বিরক্ত এই সকল জনগণের সহিত এই নগ- 
রীতে বাস' করিয়া আর কে প্রীতি প্রাপ্ত 
হইতে পারিবে ! মহাবীর রামচন্দ্রের অভাবে 
এই রাজ্য অনাথ হইয়া যদ্রি অধর্্মানুসারে 
কৈকেয়ীরই হস্ত-গত হয়'তাহা হইলে এখানে 
ধনপুত্রাদি লইয়া হ্থখভোগ করিবার কথা 
দুরে থাক, জীবনেও প্রয়োজন হইতেছে 
না। যে নির্ঘৃণা নির্লজ্জ! কৈকেয়ী মহারাজের 
এমন গুণবান জ্যেষ্ঠ পুত্রকে নির্বাসিত করি- 
লেন, সেই অধন্-নিরতা ছুশ্চারিণীর অধীন- 
তায় কোন্‌ ব্যক্তি স্থখে জীবন ধারণ করিতে 
পারিবে! মহারাজ অতীব দুঃখিত ও নিরতি- 
শয় কাতর হইয়াছেন, তিনি যে আর অধিক 
দিন জীবন ধারণ করিবেন, এমত বোধ হয় 
না। মহারাজ ন্বর্গগমন করিলে রাজ্য-মধ্যে 
অধর্মেরই প্রাছুর্ভাব হইবে। 

যে.কৈকেয়ী এশ্বধধ্য-লোভে পতি-পুন্র 
পরিত্যাগ করিতে পারিলেন, সেই কুল-কল- 
ফ্কিদী অতঃপর আঁর ধ্ৃহাকে পরিত্যাগ করি- 
বেন!- তিনি কিরূপে আমাদিগের রক্ষণা- 
বেক্ষণে সমর্থ হইবেন ! যদিও কৈকেয়ী 
আম্মাদের ভরণ-পোষণ করেন,তথাপি আমরা 
পুত্র ছারা শপথ করিয়া বলিতেছি, তাহার 
জীবন থাকিতে এবং আমাদের জীবন থাকিতে 
আমর। এ রাজ্যে বাস করিব না। রামচন্দ্র 





 রামায়ণ। 





বনগমন করিয়াছেন, সুতরাং মহারাজ যে 
জীবন ধারণ করিবেন, এমত সন্তাঁবনা দেখি- 
তেছি না! মহারাজের ত্বর্গীরোহণের পর 
এই রাজ্য লোপ হইবে, সন্দেহ নাই। 
কৈকেয়ী যে রাম লক্ষমণ ও সীতাকে নির্ববা- 
দিত করিলেন, তাহাতে তাহার মনোরথ 
কোন রূপেই স্থসিদ্ধ হইবে না। পশুগণ 
যেরূপ যোত্রে (যোয়ালে) যোজিত হয়, 
আমরাও সেইরূপ ভরতের হস্তে সমর্পিত 
হইতেছি! 

এক্ষণে তোমাদের পুণ্যক্ষয় হইয়াছে; 
তোমাদের ভুর্গতি অপরিহাধ্য ; অতএব 
এক্ষণে আমাদিগকে লইয়া হয় তোমরা 
রামচন্দ্রের অনুগামী হও, কিম্বা যেখানে 
কৈকেয়ীর নামগন্ধও নাই,এমত স্থানে প্রস্থান 
কর, না হয় এককালে নিরুদ্দেশ হুইয়া যাও, 
অথবা বিষ আলোড়িত করিয়। পান পূর্বক 
প্রাণ পরিত্যাগ কর! এক্ষণে হয় রামচন্দ্রের 
অনুবর্তাঁ হওয়া অথব! প্রন্ট হওয়াই আমা- 
দের সকলের কর্তব্য । | 

পুরবাসী পুরদ্ধীগণ উন্মত্তার ন্যায় স্ব স্ব 
পতিকে এইরূপ কঠোর বাক্যে তিরস্কার 
করিয়া শোকাকুলিত ও একাস্ত কাঁতর হৃদয়ে 
বিলাপ করিতে করিতে কহিতে লাগিল 
যে, হায়! পূর্ণ-শশধর-বদন নব-দুর্ববাদল-শ্ঠাম 
বিশাল-বক্ষ, আজানুলদ্িত-বাহু পদ্ম-পলাস- 
লোচন সৌম্য-দর্শন মধুরালাগী পূর্ববাভিভাষী 
মহাবল অত্যবাদী মুধাংশু-সদৃশ-প্রিয়-দর্শন 


মভ-মাতঙ্গ-পরাক্রম মহারথ অরিন্দম পুরুষ- 
শার্দুল রামচন্দ্র, সীতা ও লক্ষমণের সহিত | 


্ 














অযোধ্যাকাণ্ড। 





বিচরণ পূর্বক এক্ষণে অরণ্যানী হ্থশোভিত 
করিতেছেন ! 

নাগরিক সীমস্তিনীগণ অতীব ছুঃখ-সম্তপ্ত 
হৃদয়ে এইরূপ বিলাপ করিতে করিতে 
উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। ভগবাঁন 
দিবাকর তাহাদের ঈদৃশ শোচনীয় অবস্থা 
দর্শনে অসমর্থ হইয়াই যেন, অস্তাঁচল-চুড়াব- 
লম্বী হইলেন ;--রজনী উপস্থিত হইল। 

এই দিবস অযোধ্যা-নগরীতে হোমের 
নিমিত্ত বা পাকাদির নিমিভ অগ্নি. প্রজ্বলিত 
হইল না; কোন গৃহে, কোন আপণে, কোন 
দেবালয়ে অথবা কোন রাজ-পথে একটিও 
আলোক দেখিতে. পাওয়া! গেল না ; কোন 
স্থানে কোন ব্যক্তিই বেদাধ্যয়ন বা সদালাপ 
করিল না; বোধ হইতে লাগিল যেন, তৎ- 
কালে অযোধ্যা-নগরী মহাতিমির-রাশিতে 
নিমগ্ন হইয়াছে! দেই সময় বণিকদিগের 
ক্রয়-বিক্রয় বন্ধ হইল; সকলেই বিষঞ্ন, হর্য 
কোন লোকের নিকটই. আশ্রয় না পাইয়া 
এককালে তিরোহিত হইল । তারা-তারা- 
পতি-বিরহিত নভস্লীর ন্যায় অযোধ্যার 
শোচনীয় অবস্থা লক্ষিত হইতে লাগিল। 

অযোধ্যা-নগ্ররী-মধ্যে নৃত্য, গীত, বাদ্য, 
উত্সব, আনন্দ, যাগ, অধ্যয়ন, আহার-বিহার, 
ক্রয়-বিক্রয় প্রভৃতি সমুদ্রায়ই রহিত হুইল; 


তৎকালে অযোধ্যা, জলশুন্য মহাসাগরের 


সৌসাদৃশ্য ধারণ করিল।, 

প্রিয়দর্শন রামচন্দ্র পৌরনারীগণের গর্ভের 
সন্তান অপেক্ষাও স্নেহ-ভাজন ছিলেন । পুত্র- 
বিয়োগ বা ভ্রাতৃ-বিয়োগ হইলে নারীগণ 


যেরূপ কাতর হইয়া! বিলাপ করে, রামচন্দ্রের 
বিয়োগেও তাহার! সেইরূপ একান্ত কাতর 
ও হতচেতন হইয়! বিলাপ-পরিতাপ ও রোদন 
করিতে লাগিল। 


০০০০ 


ষট্চস্বারিংশ সর্থ। 





শৃঙ্গবের-পুরাভিগমন। 

এদিকে পুরুষ-প্রধান রামচন্দ্র, পিতার 
আজ্ঞ| শিরোধারধ্য করিয়! সেই রান্রিশেষেই 
বহুদূর অতিক্রম করিলেন। তিনি অনবরত 
গমন “করিতে লাগিলেন, ইত্যবমরে পথি 
মধ্যে রজনী স্বপ্রভাত হইল। তখন তিনি 
সন্ধ্যাবন্দন প্রভৃতি প্রাতঃকৃত্য সমাধান পূর্বক 
পুনর্ববার গমন করিতে লাগিলেন। 

কিয়দৃদুর গমনের পর মহাঁবাছ রামচন্দ্র, 
ভ্রাতা ভাধ্যা ও পরিচ্ছদাদি-সমেত সেই রথে 
আরূঢ় হুইয়াই আবর্ভ-সমাকুল সেই স্থরম্য 


মহানদীর পর পারে উত্তীর্ণ হইলেন ।১৪ তিনি 


পর পারে উত্তীর্ণ হইয়াই কণ্টক-পরিশূদ্য | 
সথদৃশ্য স্থখ-সঞ্চার স্প্রশস্ত অত্যুত্ম একটি 
সদার্ঘ পথ প্রাপ্ত হইলেন। তিনি স্-কৃষী- 

সীমা-স্থশোভিত গ্রাম নমুদায় ও বিকসিত- 
কুম্থম-রাজি-বিরাজিত নয়ন-রঞ্জন কানন সমূহ 
সন্দর্শন পূর্ব্বক গ্রাম্য জনগণের বহুবিধ বাক্য 
শ্রবণ করিতে করিতে শ্যেন-পক্ষি-সদৃশ দ্রুত- 
গামী অশ্ব দ্বার ভ্রুততর গমন করিতে লাগি- 
লেন। গ্রামবানী জনগণ বলিতে লাগিল, কাম: 
পরতন্ত্র মহারাজ দশরথকে ধিক! নৃশংসা, 





9 








১৪৮ 





পাপীয়সী, তক্ত্যমর্য্যাদা, ক্রুর-কর্ধা-পরায়গা, 
ক্রর-দর্শনা কৈকেয়ীকেও ধিক! তিনি কিরূপে 
ঈদৃশ ধার্দিক, জিতেন্দড্রিয়, সর্ধ্বভূতে দয়াবান, 
মহাত্মা রাজকুমারুকে অরণ্যে নির্বাসিত 
করিতেছেন! মহারাজ দশরথের কি কিছু 
মাত্র অপত্য-স্েহ নাই! তিনি কিরূপে দোষ. 
স্পর্শ-পরিশূন্য প্রজা-বৎসল রামচন্দ্রকে, পরি- 
ত্যাগ করিতেছেন! 

কোশলাধিপতি-তনয় রামচন্দ্র পথিমধ্যে 
প্রজাগণের মুখে ঈদৃশ বিলাপ-বাক্য সমূহ 
শ্রবণ করিতে করিতে অনতি-দীর্ঘকীল-মধ্যেই 
কোশল-দেশ অতিক্রম করিলেন। অনস্তর 
তিনি মন্দাবর্তা মন্দ-মন্দ-বাহিনী বেদশ্শ্রচতি- 
নাম্মী মহানদী উত্তীর্ণ হইয়া মহর্ষি অগস্ত্- 
সেবিত দক্ষিণাভিমুখে গমন করিতে লাগি- 
লেন। বহুদূর গমন করিয়া তিনি কালবিলম্ব 
না করিয়াই শতল-জল-বাহিনী গোকুলাকু- 
লিতা গোমতী নদী উত্তীর্ণ হইলেন। 

মহা রামচন্দ্র গোমতী নদীর সীমা 
অতিক্রম করিয়া দ্রুতগামী অশ্ব দ্বারা গমন 
করিতে করিতে মত্ত-ময়ুর-হংস-সমাকুলা সর্পিকা 
নদীও সমুত্বীর্ণ হইলেন) এই নদী মহারাজ 
দ্রশরথের রাজ্যের দক্ষিণ সীম! | রামচন্দ্র পিতৃ- 
রাজ্য অতিক্রম করিয়া বৈদেহীকে কহিলেন, 
জানকি ! এক্ষণে আমর! মহারাজ দশরথের 
অধিকার: অতিঞআ্ম করিলাম। পূর্ধবকালে 
রাজর্ষি মনু, নিজ পুত্র ইন্ষাকৃকে সম্দ্ধি- 
সম্পন্ন এই দেশ প্রদান করিয়াছিলেন। 
- কল-হংস-নিনাদ, পুরুষসিংহ,ভ্রীমান রাষ- 
চন্দ্র, সীতাকে নিজ দেশের সীমা দেখাইয়া 








রামায়ণ। 


হবমন্ত্রকে সম্বোধন পূর্বক কহিলেন, সত! 
কবে আমি দেশে প্রত্যাগমন পূর্ববক পিতা- 
মাতার সহিত মিলিত হুইয়া সরযু-সমিহিত 
কুস্থমিত কাননে পুনর্ববার স্বগয়া-বিহার করিব! 
যে অমুদায় 'রাজ! চঞ্চল-লক্ষ্য-ভেদ শিক্ষা 
করিতে অভিলাষ করেন, যোধ-পুরুষগণে 
পরিবৃত হইয়া শরাসন গ্রহণ পূর্বক অরণ্য- 
মধ্যে ম্বগয়া-বিহার কর! তাহাদের অবশ্য- 
কর্তব্য; এই নিমিতই আমি সরযূ-সঙ্গিহিত 
বনে ্থগয়া করিতে অত্যন্ত অভিলাষ করি। 
পূর্বব পূর্ব রাঁজর্বিগণও সময়ে সময়ে এইরূপ 
স্বগয়া-বিহার করিতেন। মধুর-ভাষী রাম- 
চন্দ্র এইরূপ বিবিধ-বিষয়ক যুক্তিসঙ্গত বাক্য 
বলিতে বলিতে বহু পথ অতিক্রম করিলেন। 

অমরপ্রভ রামচন্দ্র শীত্রগামী রথে আরো- 
হণ পূর্বক এইরূপে গমন করিতে করিতে 
সায়ংকালে শূঙ্গবের-পুরে উপনীত হইলেন। 
তরুণ-বয়স্ক, চীর-চীবর-বসন, নিস্ত্রিংশধারী, 
উদার-সত্তব, রামচন্দ্র অধিকার-মধ্যে উপস্থিত 
হইয়াছেন শুনিয়া, নবীন-নীল:নীরদর-সদৃশ- 
শ্বামল-বর্ণ নিষাদ-রাজ গুহ, অভ্যর্থনার নিমিত্ত 
প্রত্যুদ্গমন করিলেন। 


সগুচত্বারিংশ সর্গ। 


ইনুদী-মূলে আবাস-গ্রহণ। 
লক্ষণ গ্রজ ধীমান রামচন্দ্র যে সময় স্রম্য 


কোশল-দেশ অতিক্রম করেন, সেই সময় 
অযোধ্যাভিমুখে দণ্ডায়মান হইয়া! কৃতাঞ্জলি- 





অযোধ্যাকাণ্ড। 


পুটে কহিলেন, পুরীশেষ্টে ! সূর্ধ্যবংশীয় রাজ- 


গণ তোমাকে অবিচ্ছেদে পালন করিয়। 
আঁসিতেছেন ; আমি এক্ষণে তোমার নিকট 
বিদায় গ্রহণ করিতেছি; তোমার অভ্যন্তরে 
যে সমুদায় দেবগ্ণ বাস করিয়া সকলকে 
রক্ষ। করিতেছেন, তাহাদের নিকটেও অবনত 
মন্তকে বিদায় গ্রহণ করিতেছি । যে সময় 
আমি পিতৃ-খণ-মুক্ত হইয়া বনবাস হইতে 
প্রতিনিবৃভ হইব, তখন আমি পিত1 মাতার 
সহিত মিলিত হইয়া তোমাকে ও তোমাতে 
প্রতিষিত দেবগণকে পুনর্ববার পীত হদয়ে 
সন্দর্শন করিব। 

অনন্তর পদ্ম-পলাস-লোচন রামচন্দ্র দক্ষিণ 
বাহু উত্থাপিত করিয়া! অশ্রঃপূর্ণ নয়নে কাতর 
বচনে অনুবন্তী জানপদ-জনগণকে কহিলেন, 
আপনারা আমার প্রতি যথোচিত দয়৷ ও 
দাক্ষিণ্য প্রকাশ করিয়াছেন, অতঃপর আর 
অধিক কষ্ট ভোগ করাউচিত হইতেছে না) 
এক্ষণে আপনার? প্রতিনিৰ্‌ ত্ত হউন, আমরাও 
কর্তব্য কার্ধ্, সাধনের নিমিত্ত গমন করি। 

জনপদ্বাসী জনগণ মহাত্মা রামচন্দ্রের 
ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া সাতিশয় শোক- 
সন্তপ্ত হৃদয়ে তাহীকে যথাযথ প্রণাম ও 
প্রদক্ষিণ পূর্ববক স্থানে স্থানে দণ্ডায়মান হইয়া 
বিলাপ করিতে লাগিল ; কোনক্রমেই প্রতি- 
নিবৃত্ত হইতে পারিল না। তাহারা রাম- 
দর্শনে পরিতৃপ্ত না হইয়াই এইরূপে রিলাপ 
করিতে লাখিল; এদিকে রাঁমচন্দ্র,সায়ংকালীন 
সূর্ধ্যের ন্যায়, দেখিতে দেখিতে তাহাদের 
দৃষ্টিপথের অতীত হইয় পড়িলেন। 





১৪৯ 





অনস্তর পুরুষপিংহ রামচন্দ্র, সেই দ্রুত- 


.গামিরথারোহণেই, অধীন ও সামন্ত রাজগণ 


পরিপালিত কোশল-সঙ্গিহি্ত কোশলাধীন 
দেশ)সমুদায় অতিক্রম করিলেন । এই সমু 
দায় শুভ দ্রেশ বিপুল-ধন-ধান্য-সম্পন্ন, বদান্য- 
জনগণ-পরিপূর্ণ, শঙ্কা-ভয়-বিবজ্জিতি, চৈত্য- 
যুপ-সমারত, আত্মবন-বনুল-উদ্যান-বিভূষিত, 
সুদৃশ্য-জলাশয়-সমলঙ্ঁত,হউ-পু্ট-জনাকুলিত, 
বেদধ্বনি-বিনিনাদিত, শত শত গোঁগণ বিরা- 
জিত এবং অতীব রমণীয়। রর 
তদনস্তর, ধৈধ্যগুণ-সম্পন্ন ধীমান রাম- 
চন্দ্র, রমণীয়-উদ্যান-বহুল আনন্দ-কোলা- 
হল-পরিপুর্ণ সমৃদ্ধি-সম্পন্ন অন্যান্য-রাজগণ- 
পরিপালিত ভিন্ন রাজ্যে উপনীত হইয়া অনু- 
গ্রমন-শঙ্কা-পরিশুন্য হৃদয়ে, অপেক্ষাকৃত মন্দ- 
গতি অবলম্বন পূর্বক, অদৃষ্ট-পূর্বব দেশ-সমূহ 
সন্দর্শন করিতে করিতে গমন করিতে লাগি- 
লেন। কিয়দ্দুর গমন করিয়া তিনি দেখিতে 
পাইলেন, শৈবল-পরিশূন্যা, শীতল-সলিল- 
প্রবাহ-পূর্ণা, খধিজন-নিষেবিতা, হ্থপবিত্রাঃ 
পবিভ্র-সলিল-ম্পর্শা, ন্বর্গসোপান-ভূতা, হিমা- 
লয়-সম্ভবা,ত্রিপথগামিনী, দিব্য! ভাগীরথী গঙ্গা 
মনোহর 'কল-কল-শব্ে প্রবাহিত হইতেছেন। 
ইহার অনতিদূরে মুনিগণৈর হুরম্য আশ্রম- 
পদ সমুদায় অপূর্ব শোভা বিস্তার করি- 
তেছে। ইহার স্থানে স্থানে নক্রাদি-হিহত্র- 
জলজস্ত-সম্পর্ক-শূন্য স্কটিক-সঙ্গিত-নলিলপূর্ণ 
হ্রদ সকল বিরাজমান রহিয়াছে; সময়ে 
সময়ে দেবগণ, দানবগণ, গন্ধবর্বগণ, কিন্নর- 
গণ, নাগ-বধূগণ, গন্ধবর্ববধূগণ ও অগ্নরোগণ 





রি ৯৯৯ 


৩৮ 


ঞ্ 


১৫০ 


প্রহ্নউ হৃদয়ে তথায় জলক্রীড়াদি করিয়া 
থাকেন। জাহ্ববী-সলিল সততই অশুভ- 
নাশক ও মঙ্গলপ্রদ্; ইহার সৌন্দর্য্যও 
কোন কালেই হ্রাস প্রাপ্ত হয় না। ইহার 
তটপ্রদেশে স্থানে স্থানে দেবগণের শত শত 
ক্রীড়া-পর্ববত ও বিহারোদ্যান-সমূহ অভূত- 
পূর্ব শোভা সম্পাদন করিতেছে । এই হ্থর- 
ধুনী মন্দাকিনী দেবগণের উপভোগের নিমিত্ত 
দেব সেব্য-হেমপন্স-বিভূষিতা হইয়া নভো- 
মগুলে বিচরণ পুর্ববক পশ্চাৎ ভূতলে অবতীর্ণা 
হইয়াছেন। ৃ 

এই ভাগীরথী গঙ্গা, কোঁন কোন স্থানে 
স্তিমিত-গন্তীর ভাবে গমন করিতেছেনঃ কোন 
কোন স্থানে মহাবেগে ধাবমান হইতেছেন। 
কোন কোন স্থানে অতি সুমধুর, কোন কোন 
হানে মৃদঙ্গাদির ন্যায় অতি গন্তীর এবং 
কোন কোন স্থানে বা অশনির ন্যায় অতি 
ভীষণ প্রবাহশব্দ শ্রুতি-গোচর হইতেছে । 
কোন কোন স্থলে জল-সংঘাত-শব্দে বোধ 
হইতেছে যেন, গ্রবাহরূপিণী ভাগীরথী ভীষণ 
অট্রহাস্য করিতেছেন; আঁবার - কোথাও 
ব৷ তরঙ্গ-সঙ্ঘাঘাত-প্রতিঘাতে হুনির্মল-ফেন- 


* "সততই অশ্তভ-নাশক' ও মঙ্গলপ্রদ”--এতদ্দারা মহানিশা- 
তেও গঙ্গ-ন্নানাদির অধিকার সুঁচিত হইল। মহাভারতেও লিখিত 
আছে :-- রর 

ৃ ব্গা না অতি হানা বালী না ঘি বা হিনা। 
| নজ্জাবনিযন: আঘিত্মন্রী সা ্হ্রিহাল্‌ ॥ 
* অর্থাৎ, ভুত্তই হউক, বা অভুক্তই হউক, রাত্বিতেই হউক, ব1 
দিবাতেই হউক, সকল সময়েই লোকে গঙ্গায় গ্ানাদি করিতে 
পারে। গন মান-নন্বন্ধে কোন বূপই কাল-নিয়ম নাই। 


স্পশপিাশিপশীপশা শা ্ীশী্ীশাোশিশশািশািীশীশোোশিিশিপপপাপপশশাপীপিশ তিশা 








রামায়ণ । 


পুর্জোদগমে বোধ হইতেছে যেন, তিনি ম্বদু- 
মন্দ হাস্য করিতেছেন। কোথাও বা! দুই 
তিন জলগ্রবাহ-সংযোগে বেশীর ন্যায় লক্ষিত 
হইতেছে; কোঁন কোন স্থানে গম্ভীর আবর্ত 
শোভা পাইতেছে। কোথাও বা নির্মবল-উৎ- 
পল-সমূহ পরিব্যাণ্ড হইয়া রহিয়াছে ; কোন 
কোন স্থানে বা জল-ক্রীড়া-নিরত দেবগণ 
সম্ভরণ করিতেছেন। ইহার স্থানে স্থানে 
স্থবিস্তীর্ণ পুলিন; কোথাও বা হ্থবিস্তীর্ণ 
স্থবিমল বালুকাপুর্ণ স্থল। স্থানে স্থানে হংস 
সারস প্রভৃতি .জলচর পক্ষিগণের বিমিশ্র 
কলরব ; কোথাও বা চক্রবাকগণ এবং নির- 
স্তর প্রমোদ-মত্ত বিবিধ বিহঙ্গমগণ সুমধুর রব 
করিয়! বিচরণ করিততুছে । কোন কোন স্থলে 
তীরজাত-বৃক্ষ-শ্রেণী স্বরচিত মনোহর-তর 
মালার ন্যায় শোতা পাইতেছে; কোন কোন 
স্থানে অবিরল প্রফুলল কমল-সমূহ, কোথাও 
বা নির্মল উৎ্পল-দমূহ এবং কোথাও বা 
মুকুলিত কুমুদ-সমূহ ও নানাবিধ কুম্থম-সমূহ 
নয়ন মন হরণ করিতেছে । কোন্‌ কোন স্থলে 
শিশুমারগণ, নক্রগণ, মকরগণ ও সপগিণ 
বিহার করিয়া বেড়াইতেছে। তীরস্থিত বন- 
মধ্যে দ্রিগ্গজ-সদূশ মদ্রমত্ত বন্যগজ-সমূহ ও 
অত্যুৎকৃষ্ট স্থরগজ-সমূহ গর্জন করিতেছে । 
কোথাও ব! ভাগীরথী, নানাবিধ-কুস্ম-রজো- 
রাশি দ্বার! ধূসরিতা হইয়া, ধূলি-ধুসরিতা মদ- 
মতা প্রমদার ন্যায় অনুভূয়মানা হইতেছেন। 
মণিমালার ন্যায় স্থনির্ধ্মল। ও স্বচ্ছ! এই ভাগী- 
রঘী এইরূপে নানাপ্রকার ফল, পুষ্প, পত্র, 
গুল্স ও বিবিধবর্ণ বিচিত্র বিহঞ্গগণে পরিৰৃত। 








অযোধ্যাকাণ্ড। 


হইয়া, প্রধত্ব সহকারে অত্যুতৎ্কুউ-বিবিধ- 
বিভূষণে বিভূষিত। নিরুপম-রূপবতী বিলাঁ- 
সিনী ললনার ন্যায় বিরাঁজমাঁনা হইয়! রহিয়া- 


ছেন। অপাঁপা পাপনাশিনী বিষুঃপাদ-্যুত। 


এই স্তুপবিত্রা আোতম্বতী, রাজর্ধি ভগীরথের 
তপোবলে ধূড্জটির জটাজুট-পরিভ্রব্টা হইয়া 
সাগরে সঙ্গত হুইয়াঁছেন। 

মহারথ রামচন্দ্র, শৃঙ্গবের-পুরের সমীপ- 
প্রবাহিণী: উর্ি-মালাকুলিত! মহাবর্ভ-সন্কুলা 
গঙ্গা সন্দর্শন করিয়া স্মন্ত্রকে কহিলেন, 
সৃত! অদ্য এই স্থানেই আবাস গ্রহণ করা 
যাউক); এই অনতিদুরেই বহু-কুস্থম-স্থশো- 
ভিত প্রবাল-রাজি-রাঁজিত অতীব বৃহৎ ইন্ুদী- 
বুক্ষ রহিয়াছে । আইস'আমরা এ ইন্গুদী-বৃক্ষ- 
মূলেই অদ্য রজনী যাপন করি। দেব মাঁনব 
গন্ধরর্ব মুগ পন্নগ পক্ষি প্রভৃতি সমুদয় জীবই 
স্বপবিত্র গঙ্গাজলের সবিশেষ সম্মান ও 
গৌরব করিয়া থাকেন, এই সরিদ্বর৷ গঙ্গা 
সন্দর্শন করিতে আমার একান্ত অভিলাষ হই- 
য়াছে। লক্ষণ ও সুমন্ত্র, রাঁমচন্দ্রের প্রস্তাবে 
অনুমোদন করিলেন; পরে স্থুমন্ত্র সেই 
বৃক্ষের তলেই রথ লইয়! গেলেন । 

অনন্তর ঈক্ষাকুবংশাবতংস রামচন্দ্র,সেই 
স্থরম্য ইঙ্গুদীতলে উপস্থিত হইয়া সীতা ও 
লক্ষণের সহিত রথ হইতে অবতীর্ণ হইলেন; 


মন্ত্র রথ হইতে অবতরণ পূর্বক অশ্বমোঁচন 
করিয়া বৃক্ষমূলে উপবিষ্ট রামচন্দ্রের নিকট । 


উপস্থিত হইয়া কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান রহি- 
লেন। এই স্থানে গুহ নামে এক মহাঁবল নিষাঁদ- 
রাঁজ বান করিতেন ; ইনি অত্যন্ত ধার্মিক, 








১৫১ 





সত্যবাদী, ও রামচন্দ্রের প্রাণতুল্য প্রিয় 
সখ! ছিলেন। নিষাদরাজ যখন শুনিল্লেন, 
পুরুষসিংহ রামচন্দ্র, তাহার অধিকার-মধ্যে 
আগমন করিয়াছেন, তখন তিনি অভ্যর্থনার 
নিমিত্ত বৃদ্ধ অমাত্যগণে ও জ্ঞাতিগণে পরি- 
বৃত হইয়া ভীহার নিকট উপস্থিত হইলেন। 
রাম ও লক্ষণ দূর হইতেই নিষাদাধিপতিকে 
আগমন করিতে দেখিয়া! উত্থান পূর্বক অগ্র- 
সর হইলেন। নিষাঁদাধিপতি ওহ, রাঁমচন্ট্রের 
তাদৃশ বেশ দর্শনে যার পর নাই কাতর 
হৃদয়ে তীহাঁকে গাঢ় আলিঙ্গন পূর্বক কহি- 


লেন, মহাবাহো ! আপনি অযোধ্যাঁপুরী | 


.যেরূপ নিজপুরী বলিয়। বোঁধ করেন, সেই 


রূপ এই পুরীও নিজপুরী, বোধ করিবেন; 
বহুভাগ্যের ফলে ঈদৃশ প্রিয়তম অতিথি প্রাপ্ত 
হওয়া! যায়। এক্ষণে আমাকে কি করিতে 
হইবে, আজ্ঞ। করুন। 

অনন্তর গুহ, রামচন্দ্রকে ঘর্ধ্য প্রদান 


পূর্বক বিশুদ্ধ পবিত্র গুণকর ভক্ষ্য ভোজ্য |. 


পানীয় প্রভৃতি আনয়ন করাইয়া! সমর্পণ 
পূর্বক কহিলেন, মহাবাহো ! আপনি ত 
কুশলে আসিয়াছেন ? আঁপনকার নিমিত 
আমি এই সমুদায় ভক্ষ্য ভোজ্য চর্বব্য চোষ্য 
লেহা পেয় প্রত্ৃৃতি বিবিধ দ্রব্য, বিচিত্র শয্যা 


ও অশ্বথণের নিখিত্ত নূতন ঘাম আনয়ন করি- 


য়াছি; আপনি এই অখিল মহীমগ্ডলের অধি- 


গতি ও আমাদের সকলের প্রভু; আমরা | 


আপনকার দাস; এক্ষণে কি করিতে হইবে, 
আমার প্রতি আদেশ করুন। 'মহাত্বন! 


আপনকার যেরূপ ইচ্ছা! হয়, আঁজ্ঞ। করুন; 


পাশপাশি শিশির 


৬. 





১৫২ 


এই রাজ্য আপনকার নিজ রাজ্যই জ্ঞান 
করিবেন) এক্ষণে আমাকে কি করিতে হইবে, 
অনুমতি করুন। নিষাদরাজ গুহের ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া রামচন্দ্র কহিলেন, আম্ব্া 
আপন! কর্তৃক সর্ববতোভাবে পূজিত ও সম্মা- 
নিত হইয়া পরম-পরিতুষ্ট হইলাম। 

অনন্তর রামচন্দ্র পাঁদচাঁরে সমাগত গুহকে 
বিশাল ভূজ-যুগল দ্বারা স্নেহভরে আলিঙ্গন 
পূর্বক মস্তকে আস্রাণ করিয়া কহিলেন, 
নিষাদরা'জ ! সৌভাগ্যক্রমে আমি আপনাকে 
ও আপনকার বন্ধু-বান্ধবগণকে নীরোগ ও 
কুশলী দেখিতেছি; আপনকার রাজ্যের 


মিত্রগণের ও ধন-ধান্যাদি সমুদাঁয় বিষয়ের . 


ত কুশল? আপনি আমার প্রীতির নিমিত্ত 

যে সমুদায় দ্রব্য আনয়ন করিয়াছেন, তৎ- 
| সমুদায় আমি গ্রহণ করিতে পারিতেছি না; 
কারণ আমি এক্ষণে ব্রতপরায়ণ ও প্রতি গ্রহ- 
পরাধুখ ; অধুনা পিতা আমাকে ধর্ম্মাচরণের 
নিমিত্ত বনে প্রেরণ করিয়াছেন ; আমি 
এক্ষণে কুশচীরাজিনধারী, বনবামী ও তাপস 
ইইয়া ফলমূল মাত্র ভক্ষণ পূর্ববক কাল যাপন 
করিব। আমি আপনকার নিকট কেবল 
পিতার অশ্বগণের নিমিত্ত ঘাস গ্রহধ করি 
তেছি, আর কিছুই চাঁহি না; এই অশ্বগণ 
আমার পিতার অত্যন্ত প্রিয় ; ইহারা সৎ- 
কৃত ও পরিতৃপ্ত হইলেই আমিও উত্তমরূপে 
পূজিত ও পরিতৃপ্ত হইব); আপনি ইহা 
ছবারাই আমার অতিথি-দংকার ররুন। 

' নিষাদরাজ ওহ, রামচক্দ্রের মুখে ঈদৃশ 


রামায়ণ। 


আদেশ করিলেন যে, তোমরা অবিলম্বে এই 
অশ্বগণকে ঘাস, প্রতিপান ও খাদনঞ্* প্রদান 
কর। 

অনন্তর চীর-চীবর-ধারী রামচন্দ্র সায়ং- 
সন্ধ্যা-বন্দন সমাধান পূর্ববক লক্ষণ কর্তৃক 
সমানীত জলমাত্র শ্রহণ করিলেন, আর 
কিছুই আহার করিলেন না। পরে তিনি 
যখন সীতা সমভিব্যাহারে ভূমিতলে শয়ন 
করেন, তখন লক্ষমণ তাহার পাদ প্রক্ষালন 
করিয়া দিয়! বৃক্ষ-মুলেই অবস্থান করিতে 
লাগিলেন; নিষাদরাজ গুহও স্থমন্ত্র এবং 
লক্ষমণের সহিত যথাবিহিত সম্ভীষণ পূর্বক 
সশর শরাসন ধারণ করিয়া অপ্রমত্ত হৃদয়ে 
জাগরণ করিতে লাগিহল্ন। 

অদৃষট-দুঃখ চির-ম্থখোচিত যশম্বী মনস্থী 
মহাত্বা দশরথ-তনয় রামচন্দ্র, তাদৃশ ভূমি- 
শয্যায় শয়ান থাকিয়াও নিরুদ্েগেই রজনী 
যাপন করিলেন। 


অইটচত্বারিংশ সর্গ ৷ 


সৌমিত্রি-বিলাপ। 
মহাত্মা! লক্ষণ অকৃত্রিম ভ্রাতৃ-স্সেছে পরি- 
চালিত হুইয়া রামচন্দ্রের রক্ষণাবেক্ষণের 
নিমিত্ত অপ্রমত্ত হদয়ে রাত্রি জাগরণ করিতে" 
ছেন দেখিয়া নিষাদরাজ গুহ, শোক-সন্তপ্ত 





« রাজৌপবাহ স্ুজাতীয় অশ্বগণকে ঘাস প্রদানানস্তর যে ক্ষীরাদি 


পানার্থ প্রদান কর! হয়, তাহাকে প্রতিপান কছে ; এবং যে স্বৃত্ত- 


বাক্য শ্রবণ করিবামাত্রে কিক্করগণের প্রতি | শর্বরাদি-যুক্রযবচর্াদিতকষণীর্থ দেওয়া যায়, তাহাকে খাদন কছে। 











অযোধ্যাকাও। 


হৃদয়ে কহিলেন, রাজকুমার! আঁপনকাঁর 
নিমিত্ত এই উত্তম শখ্যা প্রস্তত করিয়! রাখি- 
য়াছি; আপনি বিশ্বস্ত হৃদয়ে এখানে শয়ন 
পূর্বক নিশা যাঁপন করুন; মুদুশ জনগণই 
নকল প্রকার ক্লেশ সহ করিতে পারে; আপনি 
স্থখোচিত, চিরকাল স্থখ-সৌভাগ্যই সম্ভোগ 
করিয়া! আদমিতেছেন, কদাপি দুঃখের মুখ 
দেখেন নাই ; আপনি শয়ন করুন; আমিই 
অদ্য রামচন্দ্রের রক্ষার নিমিত রাজি জাগ- 
রণ করিব। এই ভূমগ্ডল-মধ্যে রামচন্দ্রের 
ন্যায় প্রিয়তম ব্যক্তি আমার কেহই নাই; 
আমি সত্য করিয়া-_দিব্য করিয়া তোমার 
নিকট বলিতেছি, রামচন্দ্র আমার প্রাগ 
অপেক্ষাও প্রিয়তম ;. আমি এই রামচন্দট্রের 
প্রসাদেই এই ভূমগ্ডলে নির্মল ধর্ম অর্থ 
কাম রূপ ত্রিবর্গসাঁধন পুর্ববক অর্ববত্র যশস্থী 
হইয়াছি। আমার প্রিয় সখা রামচন্দ্র সীতার 
সহিত শয়ন করিয়! রহিয়াছেন; আমি জ্ঞাতি- 
গণের সহিত সমবেত হুইয়! ধনুর্ধারণ পূর্ববক 
ইস্থাীকে সর্ধতোভাবে রক্ষা করিব। আমরা 
এই অরণ্যে সর্ধবদা বিচরণ করিয়া থাকি; 
এখানে কোথায় কি আছে, তাঁহার কিছুমাত্র 
আমাদের অবিদিত নাই; এখানে যদি বিপক্ষ- 
পক্ষীয় চতুরঙ্গ সৈন্যও আইসে, আমি একাকী 
তাহাদের সকলকেই পরাজয় করিতে পারি। 

মহানুভব লক্ষণ কহিলেন, নিষাদরাঁজ ! 
আপনি যখন রক্ষা! কার্যে নিযুক্ত আছেন, 
তখন আমাঁদের কিছুমাত্র ভয়ের সম্ভাবনা 
নাই; আমি যে ভয় প্রযুক্ত জাগরণ করি- 
তেছি, এমতও নহে; ধর্মের বিচিত্র গতি 


১৫০৩ 


দেখিয়া চিন্তা নিবন্ধনই আমার নিদ্রো হই- 
তেছে না। দেখুন, রাজকুমার রামচন্দ্র জনক- 
নন্দিনী সীতার সহিত ভূমি-শষ্যায় শয়ন 
করিনা রহিয়াছেন, ইহা! দেখিয়া আমি কিরূপে 
নিদ্রা যাইব !--কিরূপেই বা জীবন ধারণ 
করিতে পারিব!-_কির্্পেই বা, স্থুথ ভোগ 
করিতে সমর্থ হইব ! 

নিষাদরাজ! দেবগণ ও অস্তুরগণ মকলে 
একত্র হইয়াও ধাঁহার সহিত সংগ্রাম করিতে 
সমর্থ হয়েন না; এই দেখ, তিনি প্রিয়ুতম। 
ভা্যার সহিত ভৃণের উপরি শয়ন করিয়া 
রহিয়াছেন ! মাতা কৌশল্য? বহুবিধ ব্রতানু- 
ষ্ঠান হ্বারা ও তপস্যাচরণ দ্বারা এই রাম- 
চন্্রকে পুত্রপ্ূপে লাভ . করিয়াছেন; ইনি 
আমাদের সকলের অপেক্ষা শ্রেষ্ঠ, পুরু" 
যোতম-সদৃশ-সর্ববলক্ষণ-সম্পন্ন এবং পিতা 
দশরথের প্রাণাপেক্ষাও প্রিয়তম পুত্র। ইহাকে 
বনবাঁস দিয়া মহারাজ অধিক দিন জীবন 
ধারণ করিতে পারিবেন ন1!--দেবী বন্থুমতীও 
শীঘ্র বিধবা হইবেন। আমার বোধ হয়, 
রাঁজভবনে রাঁজমহিষীগণ মহাশব্দে বিলাঁপ 
ও পরিতাঁপ করিয়া পরিশেষে শ্রম-ভাঁর-পরি* 
গীড়িত হইয়। এতক্ষণ মৃতবৎ ও মৃকবৎ হইয়া 
থাকিবেন। 

মহারাজ দশরথ, দেবী কৌশল্যা ও 
আমার জননী যে জীবিত আছেন, আমার 
এরূপ বোধ হয় না; যদি থাকেন, তবে এই 
রাত্রি পর্যযত্তই ! আর যে তাহারা অধিক 
দিন জীবন ধারণ করিবেন, 'এমত প্রত্যাশা 
নাই! আমার জননী শক্রদ্বের মুখাপেক্ষায 





সি 2৯৯৯১১১১ 


ঘ্ঃ 





১৫৪ 


জীবন ধারণ করিলেও করিতে পারেন, কিন্তু 
এইটিই আমার মহাছুঃখ হইতেছে যে,বিবৎসা 
কৌশল্যা কখনই জীবন ধারণ করিতে গ্ারি- 
বেন না! দেখ, নিয়াদরাজ ! অযোধ্যা অগ- 
রীর সকল প্রজাই রামচন্দ্রের প্রতি অনু- 
রক্ত, সকলেই রামচন্দরের প্রিয়-কার্য্যানুষ্ঠানে 
তৎপর; এক্ষণে রামচক্দ্রের বনবাসে ও'মহা- 


রাজের ব্বর্গ-প্রাপ্তি হইলে সকলেই সন্ভপ্ত | 


হৃদয় হইয়া বিনষ্ট হইবে, সন্দেহ নাই! 
প্রাণাপেক্ষাও প্রিয়তম সর্ববগুণ-সম্পন্ন জ্যেষ্ঠ 
পুত্রের অদর্শনে মহারাজ কখনই জীবন ধারণ 
করিতে সমর্থ হইবেন না; মহারাজের প্রাণ 
বিয়োগ হইলে দেবী কৌশল্যাও জীবিত 
থাঁকিবেন না; এবং তদনন্তর আমার মাতাও 
পতিবিহীন। হইয়া.প্রাণ পরিত্যাগ করিবেন! 
হায়! মহারাঁজ যেরূপ সঙ্কল্প করিলেন, 
তাহার সম্পূর্ণ বিপরীত হইল ! এক্ষণে তিনি 
নিরন্তর চিন্তা-সাগরেই নিমগ্ন থাকিবেন ; 
তিনি রামচন্দ্রকে রাজ্যাভিষিক্ত না করিয়াই 
স্বর্গারোহণ করিবেন, সন্দেহ নাই ! 

বদ্ধ মহারাজের আসন্ন কাল উপস্থিত 
হইলে-_-তিনি পরলোক গমন করিলে,যাহারা 
তথায় উপস্থিত খাকিয়। তাহার সকার ও 
প্রেতকৃত্য করিবে, তাহাদেরই জীবন সার্থক! 
যে অযোধ্যা নগরীতে যথাস্থানে রমণীয় চত্বর 
ও মহাপথ-সমূহ শোভা পাইতেছে; যেখানে 
শত ধত হর্দ্য ও প্রাসাদ-শ্রেণী রহিয়াছে; 
যেখানে বন্থসঙ্ঘ্য রথ, তুরঙ্গ ও মাতঙ্গ রহি- 
মাছে; যে নগরী তৃ্য-নির্ধোষে নিনািত 


হইতেছে ; যেখানকার জনগণ সর্বদাই হৃ্ট- | রামচন্দ্র শুভ-লক্ষণ লক্ষাণকে কহিলেন, 





তি 


রামায়ণ । 


পু; যেখানে আরাম উদ্যান ও সমাজ- 
মন্দির সমুদয় শোতা পাইতেছে ; যে স্থানে 
নিত্য উৎসব হইতেছে? যে স্থানে বারবিলা- 
সিনীরা অপূর্ব্ব বেশ-বিন্যাঁস পূর্ববক সমুজ্বল 
শোতা বিস্তার করিতেছে; সেই সর্ধব-কল্যাণ- 
নিলয় আমার পিতৃ-রাঁজধানীতে যাহারা বিচ- 
রণ করিবে, তাহারাই যথার্থ সখী! 

হায়! আমাদ্দেরকি এমন দিন হইবে 
যে, মহারাজ দশরথ জীবিত থাঁকিবেন এবং 
আমর! বনবাঁ হইতে প্রতিনিবৃত্ত হইফ! সেই 
মহাত্মাকে পুনর্ববার দর্শন করিতে পারিব 1 
আমাদের কি এমন দিন হইবে যে, আঁমাদের 
বনবাস-কাল সম্পূর্ণ হইলে সন্য-প্রতিজ্ঞ 
রামচন্দ্রের সহিত আ'মর1 কুশলে অযোধ্যায় 
প্রবেশ করিব! মহাত্মা রাজকুমার লঙ্গষমণ 
ছুঃখার্ত হৃদয়ে এইরূপ বিলাপ করিতেছেন, 
এমত সময় নিশাবসাঁন হইল। 

প্রজাহিত-পরায়ণ রাজকুমার লক্ষ্মণ, এই- 
রূপ অবিতথ বাক্য সকল কহিলে নিষাদরাজ 
গুহ সমধিক সৌহার্দ নিবন্ধন অতীব ব্যখিত- 
হৃদয় ও কাতর হইয়! জ্বরাতুর মাতঙ্গের 
ন্যায় দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পুবর্বক অজস্র 
অশ্রুজল বিসঙ্জন করিতে লাগিলেন । 
















 উনপঞ্চাশ সর্থ 1 


০০০০০ 
রাম-সনেশ। 


রজনী প্রভাত! হইলে পৃথুবক্ষা! মহীযশ! 














অযোধ্যাকাণ্ড। 


১৫৫ 





সৌমিত্রে! নিশাবসান হইয়াছে, সূধ্োদয় 
হইবার সময় উপস্থিত। ভ্রাত! এ দেখ, 
কোকিলকুল কুলায়কুলে উপবিষ্ট হইয়! 
প্রমোদাকুল হৃদয়ে কলনিনাদ, করিতেছে ) 
বনে ময়ূরগণের কেকা-রবও শ্রবণ করা যাই- 
তেছে; এক্ষণে ত্বরান্বিত হও, এই সাগর- 
গামিনী জাহুবী পার হইতে হইবে। 
মিত্রানন্দ-বর্ধন সৌমিত্রি, রামচন্দ্র 
অভিপ্রায় অবগত হইয়া গুহ ও সৃতের সহিত 
সম্ভাষণ পুর্ববক জ্যেষ্ঠ ভ্রাতার সম্মুখবন্তী হই- 
লেন। নিষাঁদপতি গুহও রামচন্দ্রের বাঁক্য 
শ্রবণ পূর্ববক তাৎপর্য্য গ্রহণ করিয়া তৎ- 
ক্ষণ সচিবগণকে আঁহ্বান পূর্বক কহিলেন, 
শ্রীমান রামচন্দ্রের পরপাঁরে উতীর্ণ হুই- 
বার নিমিত্ত ক্ষেপণী কর্ণ কর্ণধার ক্ষেপণিক 
প্রভৃতি সমেত দৃঢ়তর স্বদৃশ্য নৌকা এই 
কর্দমরছিত অবতরণ স্থানে আনয়ন কর। 
নিষাদাধিপতির অমাত্যগণ ঈদৃশ আদেশ 
বাক্য শ্রবণ করিবামাত্র স্থরম্য নৌকা আন- 
য়ন পূর্ব্বক ঘথাস্থানে সংস্থাপন করিল। তখন 
নিষাদরাজ কৃতাঞ্জলিপুটে রামচন্দ্রকে কহি- 
লেন, রাজকুমার ! এই সাগরগাঁমিনী গঙ্গা 
পার হইবার নিমিত্ত নৌকা উপস্থিত হই- 
য়াছে, এক্ষণে আমাকে আর কি করিতে 
হইবে, আদেশ করুন। মহাতেজ! রামচন্দ্র 
কহিলেন, নিষাদপতে ! আপনি যাহা করিয়া 
ছেন, তাহাতেই আমরা সিদ্ধমনোরথ হুই- 
লাম। এক্ষণে অভিলাষ করিতেছি যে,আপনি 
আমাদের খনিত্র পিটক প্রভৃতি এই সমস্ত 
দ্রব্যাদি ত্বরায় নৌকায় তুলাইয়! দিউন। 





গুহকে এই কথা বলিয়া রাম ও লক্ষণ কবচ 
ধারণ পূর্বক কক্ষে খড়গ বন্ধন করিয়া ক্ষদ্গে 
শরায়ন ও পৃষ্ঠে তৃণীর ধারণ করিলেন এবং 
সীর্তাকে সমভিব্যাহারে, লইয়া ভাগীরথীর | 
কর্দমরহিত পারঘাটের অভিমুখে গমন করিতে | 
উদ্যত হইলেন। এই সময ্থমন্ত্ররিনীত ভাবে 
রামচন্দরের সমীপবর্ভী হইয়া কৃতাঞ্জলিপুটে 
কহিলেন, ধর্মজ্ঞ! এক্ষণে আমাকে কি করিতে ৷ 
হইবে, আজ্ঞা করুনূ। তখন রামচন্দ্র দক্ষিণ 
করে তাহাকেম্পর্শ করিয়া কহিলেন, সমন্ত্র! 
আপনি যাহ! করিয়াছেন, যতদুর আপিয়া- 
ছেন, তাহাই বথেষ্ট হইয়াছে; আপনাকে 
আর 'অধিক দূর গমন করিতে হইবে না; 
আপনি এই স্থান হইতেই প্রতিনিবৃভ হইয়! 
মহারাজের নিকট গমন করুন । আমি এক্ষণে 
পাঁদ-বিহারেই অরণ্যানী-মধ্যে প্রবিষ্ট হইব। | 

মহাত্বা রামচন্দ্র প্রতিনিবৃত্ত হইতে 
আদেশ করিতেছেন দেখিয়া, সারথি সমস্ত 
কাতর হৃদয়ে কহিলেন, পুরুষমিংহ ! সাধারণ 
মনুষ্যের ন্যায় আপনাকে ভ্রাত1 ও ভার্ধ্যার 
সহিত যে বনে বাস করিতে হইবে, ইহা 


কেহ কখন মনেও করে নাই 1-_ইহ! অতীব 


অসম্ভব! অ(পনকার যুখন ঈদৃশ বিপৎ উপ্প- 
স্থিত হইল,তখন আমার বিবেচন! হইতেছে, 
্রহ্ষচর্্য ও বেদাধ্যয়নে কিছুমাত্র কফলোদয় 
হয় না; সরলত। ও বিনয়-নসত্রতারও কোন 
পুরস্কার নাই! রামচন্দ্র! আপনি লগপণ 
ও বৈদেহীর সহিত একমাত্র পিতৃ-সত্য পালন 
ুরববক মহারখ্যে অবস্থান করিয়াও ভ্রিলৌক- 
বিজয়ীর ন্যায় সদগতি ও সর্ব্বোৎকর্ষতা লাভ 














১৫৬ 


রামায়ণ। 





করিবেন, পরম্থ আমরা আপন] কর্তৃক পরি- 
ত্যক্ত ও পাপীয়সী কৈকেয়ীর বশতাপন্ন হইয়া 
বিনষ্ট হইব! আমাদের দুঃখের পরিদীমা 
থাকিবে না। পরম-সুহৃতৎ সারথি রা 
রামচন্দ্রকে মহারণ্যে প্রবেশ করিতে দেখিয়া, 
এইরূপ বাক্য বলিয্ক ঘার পর নাই দুঃখিত 
হৃদয়ে রোদন করিতে লাগিলেন । 
অনন্তর স্থমন্ত্র বাষ্প অপনয়ন পূর্ববক 
মুখে জল প্রধান করিলে রামচন্দ্র পুনর্ধবার 
মধুর বাক্যে তাহাকে কহিলেন, আপনকার 
সদৃশ ইক্ষাকুবংশীয়দিগের স্থছৎ আর কেহই 
নাই; মহারাজ দশরথ যাহাতে শোকাকুলিত 
ন। হয়েন। আপনি তাহ! করিবেন । বৃদ্ধ মহা" 
রাঁজ দুঃসহ শোকে হতচৈতন্য ও আমার 
বিয়োগে সন্তপ্ত-হৃদূয় হইয়াছেন, এই নিমিত্ত 
আমি আপনাকে এরূপ কথা বলিতেছি; 
আপনি প্রতিনিবৃত্ত হইয়া মহারাজ যাহাতে 
স্থস্থ থাকেন, তাহ করিবেন। মহাছ্যুতি 
মহাত্মা মহারাজ, কৈকেয়ীর পরিতোষের 
নিমিত্ত যাহ! যাহা আজ্ঞা করিবেন, আপনি 
অকুষ্ঠিত হুদয়ে অশঙ্কিত চিত্তে তৎসমুদায় 
সম্পাদন করিতে থাকিবেন। রাজগণের রাজ্য 
শাসনের ফল এই যে, তাহারা যখন যাহা 
কামনা করেন) তাহ! ' কদাপি প্রতিহত হয় 
না। হুমন্ত্র! যাহাতে মহারাজের অপ্রিয় 
কাধধ্য না হয়, যাহাতে তিনি শোকে একাত্ত 
কাতর না হয়েন, আপনি তদ্দিষয়ে বিশেষ 
যত্ববান হইবেন। 
: সত! আপনি মহধি বশিষ্ঠের নিকট ও 
সমুদায় উপাধ্যায়গণের নিকট গমন পূর্বক 


আমার বাক্যানুসারে তাহাদের চরণে ভক্তি 
পুর্বক আমার প্রণাম জানাইবেন; পরে 
আপনি কৈকেয়ীর নিকট, ম্ুমিত্রার নিকট ও 
অন্যান্য মাতৃগণের নিকট, এবং যদি অল্প- 
ভাগ্যা আমার জননী কৌশল্যা আমার বিয়োগে 
জীবিত থাকেন, তাহা হইলে তীাহা'রও নিকট 
আমার প্রণাম জানাইয়। সর্বাঙ্গীণ কুশল 
ংবাদ বলিবেন। 

মহাসমবদ্ধি-সম্পন্ন মহারাজ বৃদ্ধ হইয়া- 
ছেন; তিনি এ পর্যন্ত কখনও দুঃখের মুখ 
দেখেন নাই; তিনি আমার প্রতি বনবাসের 
আজ্ঞা দিয়া শোকে অভিভূত হুইয়! পড়িয়া- 
ছেন, সন্দেহ নাই; আপনি তাহার চরণে 
আমার সাবটীঙ্গ প্রণিগাত জানাইয়া নিবেদন 
করিবেন, “মহারাজ ! আপনি আমার নিমিত্ত, 
লক্ষণের নিমিত্ত বা বৈদেহীর নিমিত্ত বিষ 
বাসন্তপ্ত-হ্ৃদয় হইবেন না। পিত! আমি 
আপনকার আজ্ঞানুসাঁরে দেবলোকশ্হিত দেব- 
গণের ন্যায় এই রমণীয় অরণ্যে সত বওসরও 
বাস করিতে পারি। ধন্বস্তরি ঘেরপ সুক্ষ 
বা স্থল সমুদায় ব্রণই আরোগ্য করেন, সেই- 
রূপ পুত্রই, পিতার অল্প বা অধিক, সমু- 
দায় বিপদই দুরীকৃত করিয়া থাকে; আর 
কাহারও দ্বারা সেরূপ হয় না। যে পুত্র 
আলস্য-পরিশূন্য হইয়! পিতৃকাধ্য না করে, 
দান যজ্ঞ প্রভৃতি ক্রিয়া-রছিত ধনবান ব্যক্তির 
ন্যায় সে আপনাকেই অপবিত্র করিয়া থাকে। 
রাম নরকে গমন করিতে পারে, প্রস্বলিত 
হুতাঁশনেও প্রবিষ্ট হইতে পারে, তথাপি 
যে কার্য্ে পিতার নিন্দা হইবে বা পিতা 





কি 





অযোধ্যাকাওড। 


দূষিত হইবেন, সে কার্য কখনই করিবে | যেরূপ পুজ্যা, স্থমিত্রা এবং দেবী কৌশল্যাও 





না। 

“ পিত ! আমার নিমিত্ত, সীতার নিমিত্ত 
বা লক্ষমণের নিমিত্ত আপনি শোঁক করিবেন 
না; আমরা অযোধ্যা হইতে নির্বাসিত 
হইয়াছি অথবা বনে বাস করিতেছি বলিয়া, 
আপনি কিছুমাত্র দুঃখিত ব| বিষণ্ন হইবেন 
না। চতুর্দশ বৎসর অতীত হুইবামাত্রই 
আঁপনি আমাকে, লক্ষমণকে ও.সীতাকে পুন- 
বর্বার উপস্থিত দেখিতে পাইবেন ।” 

হ্বমন্ত্র! আপনি মহাঁরাঁজকে এইরূপ 
বাক্য বলিয়া আমার বচনানুসারে জননী 
কৌশল্যাকে, কৈকেয়ীকে ও আর আর সমু- 
দায় মাতৃগণকে আমার, লক্ষণের ও সীতার 
পুনঃপুন প্রণাম জানাইয়া৷ কুশল সংবাদ 
নিবেদন করিবেন। পরে আপনি আমার 
বচনানুসারে মহারাজের নিকট নিবেদন করি- 
বেন যে, “মহারাজ ! ভরতকে মাতুলালয় 
হইতে শীঘ্র আনয়ন করুন; এবং ভরত 
অযোধ্যায় আগমন করিলে তাহাকে যৌব- 
রাজ্যে অভিষিক্ত করিতে বিলম্ব করিবেন না। 
পরম-ধার্্িক ভরত, যৌবরাঁজ্যে অভিষিক্ত 
হইলে আমাদের বিরহ-জনিত সম্তাঁপ ও দুঃখ 
আপনাকে তাদৃশ কাতর করিতে পারিবে 
ন11৮ 

স্থমন্ত্র! আমার বাক্যানুসারে ভরতকেও 
বলিবে যে, “ভরত ! তুমি মহারাঁজের প্রতি 
যেরূপ ব্যবহার করিবে, সেইরূপ সমুদায় মাতৃ- 
গণের প্রতি সমান ব্যবহার করিবে, ইতর 
বিশেষ করিও না। মাত! কৈকেয়ী তোমার 











রোষাবিউ হইয়! জকুটি-ভক্গ পূর্বক ঘনঘন 


.বন্ছ সম্মান পূর্ববক বলিবেন, “আমার জ্যেষ্ঠ 


১৫৭ 


সেইরূপ); বিশেষত কৌশল্য! আমার জননী। 
“ভরত! তুমি পিতার প্রিয় কার্ষের 
নির্সি যৌবরাজ্যে প্রতিষ্িত হইয়া এইরূপ 
রা গত কার্য করিলে ইহলোকে ও পর- 
লোকে সুখী হইতে পারিবে ।৮ 


৬ 
স্পেস 


গঞ্চাশ সর্গ। 


লক্ষণ-মন্দেশ । 5৬ 


মহাত্মা রামচন্দ্র এইরূপ বলিয়া পাঠাই 
তেছেন, এমত সময় লক্ষণ কৈকেয়ীর প্রতি 


দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাঁণিলেন। 
তিনি অবকাশ পাইয়া, অমর্ধান্বিত হৃদয়ে 
অধোঁমুখে বন্ুধাতলে দৃষ্টি নিক্ষেপ পূর্ব্বক 
কহিলেন, স্থমন্ত্র! আপনি আমার বাক্যানু- 
সারেও মহারাজকে পুনঃপুন প্রণাম জানাইয়া 


ভ্রাতা এই ধর্ঘ-বতসল রামচন্দর-সদৃশ সদ্‌- 
গুণ-সম্পন্ন মহাত্ময এই জগতী-তলে নাই; 
আপনি কোন্‌ অপরাধে ইহাকে নির্বাদিত 
করিলেন ? আপনি কৈকেয়ীর বাক্যানুসারে 
কৈকেয়ীর মনস্তষ্ঠির নিমিত্ত সর্ববতোভাবে 
অতীব নৃশংস কার্ধ্য, অতীব অযশস্কর কার্য ও 
অতীব ছুষ্বর্্ করিয়াছেন। ্‌ 
“আপনি নৃশংস! কৈকেয়ীর স্দারুণ কথা 
শুনিয়া পক্ষীর ন্যায় প্রিয়পুত্রকে যে, বনে 
ছাড়িয়া দিলেন-_পরিত্যাঁগ করিলেন, ইহা 


গু 


| ১৫৮ 





: কিরূপ কার্য্য করা হইল? প্রশান্ত-প্রকৃতি 


আর্ধ্যশীল সর্বভূত-হিত-পরায়ণ মহাত্মা রাম- 
চন্দ্র এমন কি পপ করিয়াছেন যে, আপনি, 
সীত! ও আমার সহিত ভীঁহাঁকে পরিত্যাগ রি 
লেন? মহানুভব রামচন্দ্র আঁপনকার প্রতিজ্ঞা 
পরিপালনের নিমিত্ত এবং পাছে আঁপনকার 
বাক্য মিথ্যা'হয়, এই"ভয়ে ভীত হইয়া" পিতৃ- 
পৈতামহ রাজ্য ছাড়িয়া দিলেন; আপনিও 
সত্য-রক্ষাঁর নিমিদ্ত এই রাঁজ্য অন্যকে প্রদান 
করিলেন, ফলে এই পিতৃ-পৈতামহ রাজ্য 
অন্যকে দাঁন করিবার কি আপনকার অধি- 
কার আছে? আপনি কেবল স্বকীয় সম্পত্তিরই 
সম্পূর্ণ প্রভূ । 

“মহারাজ ! আপনি স্ত্রীর বশীভূত 
পুত্রকে_বিশেষত গুণবান পুত্রকে বিন! অপ- 
রাধে পরিত্যাগ করিলেন! ইহা কি আঁপন- 
কার উপযুক্ত কার্ধ্য হইয়াছে? যশ ও ধর্ম 
রক্ষার নিমিন্ত পুত্রের যাহা কর্তব্য কর্ম, 
নিতান্ত অনুচিত হইলেও রাঁম তাহা সম্পী- 


দন করিয়াছেন; পরস্ত যশ ও ধর্ম রক্ষার, 


নিমিত্ত পিতাঁর যাহা কর্তব্য কর্ধা, তাহা ন্যাফ্য 
ও অবশ্য-কর্তৃব্য হইলেও আপনি তাঁহা করেন 
নাই! | 
“মহারাজ! এক্ষণে আপনি স্বয়ং আমা" 
দ্িগকে পরিত্যাগ করিয়াছেন, অপত্য-স্সেহও 
বিসর্জন দিয়াছেন; সাধু ব্যক্তি স্থরাপাঁন 
করিয়া যেরূপ অনুতাপ করে,সেইরূপ-অধুনা 


শোক করা আপনকাঁর উচিত হইতেছে না৷ 


মহারাজ! ঈদৃশ গঠিত কার্ধ্য আপনি স্বয়ংই 
করিয়াছেন, আপনকার সদৃশ মহানুভব 


হইয়া 





রামায়ণ। 


মহাভাঁগ মহাত্মার! শ্বয়ংকৃত কাঁ্ধ্য পর্ধ্যা- 
লোচন! করিয়! কখনই পরিতাপ করেন ন11% 

মহাতেজ। লক্ষ্মণ অতীব কৌঁপাকুলিত 
হইয়া এইরূপ পরুষ বাক্য ধলিতেছেন 
দেখিয়া, রামচন্দ্র তাঁহাকে নিবারণ করিয়া 
দ্রীনভাঁবে অধোমুখে অবস্থিত হমন্ত্রকে কহি- 
লেন, স্থমন্ত্র! লক্ষ্মণ অতিশয় ক্রোধের বশী- 
ভূত হইয়া যে সমুদায় কঠোর ও রূট বাক্য 
বলিতেছে, তাহা মহাঁরাজকে শুনাইবাঁর আব- 
শ্যক নাই। করুণা-নিধান মহারাজ বৃদ্ধ ও 
আমার শোকে একান্ত ছুঃখিত হইয়াছেন, 
তিনি ঈদৃশ অবস্থায় ঈদৃশ পরুষ বাক্য শ্রবণ 
করিয়া হয় ত জীবন পরিত্যাগ করিবেন। 
হুমন্ত্র! তুমি মহারাঁজাকে কখনই পরুষ বাক্য 
শ্রেবণ করাইও ন1; অনুজীবী ব্যক্তিরা প্রভুর 
নিকট কোনমতেই অপ্রিয় বাক্য বলিতে পারে 
না) মহারাজ স্সেছশুন্য হইয়াই যে আমা- 
দিগকে পরিত্যাগ করিয়াছেন এরূপও নহে; 
তিনি সত্য-পাঁশে সংযত হইয়াই এরূপ কার্ধ্য 
করিয়াছেন; ইহাতে যে উহার স্েহবিলুপ্ত 
ইইয়াছে এমত নহে । মহধরাজ কৈকেয়ীকে 
বর প্রদান করিয়াই মোহিত ও প্রতারিত 
হইয়াছেন, তিনি লত্য-পাঁশে নিযন্ত্িত ও পর- 
বশ হইয়াই অনিচ্ছা পুর্ধক আমাদিগকে বনে 
পরিত্যাগ করিয়াছেন; নির্ববাসন-হেতু লক্ষ্মণ 
গত-স্পেহ ও অমর্ষান্থিত ইইয়! কি না বলিতে 
পারে? আপনি এ সমুদাঁয় কথ! শুনিবেন না 
এব মহারাঁজকেও বলিবেন না। 

স্বমন্ত্র' মহারাজের নিকট অপ্রিয় ধাঁক্য 
বল] উচিত নহে, সর্ববতোভাবে প্রিয়বাক্য 











অযোধ্যাকাণ্ড। 








১৫৯ 





বলাই কর্তব্য ; আপনি বাক্য-বিষয়ে অকুশল 
নহেন, আপনি বিবেচন] পূর্বক মহারাজের 
নিকট আমাদিগের প্রণাম জানাইয়া৷ কুশল 
সংবাদ বলিবেন। 


৪ 


শপ 


একপর্চাশ সর্গ। 

স্বমন্ত্ববিসর্জন। « 
মহাত্মা রামচন্দ্র, স্থমন্ত্রকে প্রতিনিবন্তিত 
করিবার নিমিত্ত যে সমুদায় বাক্য কহিলেন, 
তাহা আনুপূর্ধ্বিক শ্রবণ করিয়া স্থমন্ত্র স্েহ- 
বিরুব ও শোকাঁকুলিত হইয়া উত্তর করিলেন, 
রামচন্দ্র! এক্ষণে আঁপনি আমাকে পরিত্যাগ 
করিতেছেন; ঈদৃশ অবস্থায় আমি শ্েহ- 
বিরুব হইয়া যে যথাযথ সম্মান পূর্ববক কথা 
কহিতে সমর্থ হইতেছি না, তাহা আপনি, 

একান্ত ভক্ত বলিয়। ক্ষমা করিবেন । 

রাজকুমার! এক্ষণে আঁপনকার বিরছে 
অযোধ্যাপুরী পুত্র-শৌকাতুরার ন্যায় শোকে 
কাতর হুইয়! রহিয়াছে ; আমি আপনাকে 
পরিত্যাগ করিয়া কিরূপে সেই পুরীমধ্যে 


1 প্রবিষ্ট হইতে পারিব ! নগরী হইতে অরণ্যে 


আসিবাঁর সময় আপনি রথে থাকিতেই প্রজা- 
গণ যেরূপ শোক ও বিলাপ করিয়াছে, তাহ! 
আপনকার অবিদিত নাঁই ; এক্ষণে এই রখ 


শুন্য দেখিলে নগরী দুঃসহ ছুঃখ-ভরে বিদীর্ঘ 
| হইয়া যাইবে, সন্দেহ নাই। মহারথবীরপুরুষ 


নিহত হইলে সারথিকে শুন্য রথ আনিতে 
দেখিয়া েনাগণ যেরূপ বিষ হয়, এই শুন্য 





রথ দেখিয়াও প্রজাগণ সেইরূপ দীন ও একাস্ত 
কাতর হুইয়৷ পড়িবে। সম্প্রতি যদিও আপনি: 
অযোধ্যানগরী হইতে দুরে অবস্থান করিতে- 
রা তথাপি নিমেষমাত্রও প্রজাঁগণের মনো- 
মন্দির হইতে বহির্গত হইতে পারিতেছেন 
না। এক্ষণে সমুদাঁয় প্রজা আহার-বিহার 
পরিহার পূর্বক অনন্য হুদয়ে একমাত্র আঁপ- 
নাকেই নিরন্তর চিন্তা করিতেছে ও দিন দিন 
দীনহীন ক্ষীণ হইয়া পড়িতেছে, সন্দেহ 
নাই। ৃ ঃ 

রামচন্দ্র! আপনি যে সময় আগমন 
করেন, সেই সময় প্রজাগণ শোকাকুলিত ও 
হতচেন্তন হইয়া! যেরূপ আর্তনাদ ও বিলাপ 
করিয়াছে, তাহা আপনি স্বচক্ষে ই প্রত্যক্ষ 
করিয়াছেন। আপনকার নির্ববাসন-কালে 
পৌরগণ যে পরিমাণে আর্তনাদ করিয়া- 
ছিল, এক্ষাণে রথে আঁমাকে একাকী দেখিয়। 
তাহার শতগুণ আর্তনাদ করিবে, সন্দেহ 
নাই। 

রাজিকুমার ! আমি প্রতিনির্ত হইয়া 
দেবী কৌশল্যার নিকট গিয় কি বলিব! আমি |. 
কি তাহার নিকট বলিব যে, আপনকার পুত্র | 
রামচন্দ্রকে মাতুলালয়ে রাখিয়া আসিয়াছি, 
আপনি সন্তাপ ও পরিতাঁপ করিবেন না! 
আমি ঈদৃশ অসত্য প্রিয়বাক্য বলিতে কখনই 
সমর্থ হইব না। ধর্মশান্ত্রে আছে, গুরুর 
নিকট সত্য কথা বলিবে, প্রিয় কথ! বলিব) 
সত্য অপ্রিয় কথ! অথবা! অসত্য প্রিয় কথা 
বলিবে না| আমি রামচন্দ্রকে বনে রাখিয়া 
আিয়াছি, এই সত্য অপ্রিয় কথাই বা আমি 











১৬৩ 


কিরূপে দেবী কৌশল্যার নিকট বলিতে 
পারিব ! 

রথুনন্দন ! ' এই সমুদায় অশ্ব তমার 
নিদেশবর্তী হইয়া আমার শাসনে থাকিয়া 
ইক্ষাকুবংশীয় রাজকুমারদিগকে বহন করিয়া! 
আসিতেছে; এক্ষণে ইহার! আপনাকে হিংঅ্র- 
জন্ত-সমাকুল বিজন অরণ্যে পরিত্যাগ পুর্ববক 
কিরূপে শূন্য রথ লইয়া যাইবে! রাজকুমার ! 
আমি আপনাকে ছাড়িয়া কোন মতেই অযো- 
যায় গুমন করিতে সমর্থ হইব না। আপনি 
অনুমতি করুন, আমিও আপনকাঁর সহিত বন- 
বাণী হই। আমি আপনকাঁর নিকট পুনঃপুন 
প্রার্থন। করিতেছি, কিন্তু আপনি যদি আমার 
এই কামন! পুর্ণ না করেন, আপনি যদি 
আমাকে একান্তই পরিত্যাগ করেন, তাহা 
হইলে আপনি পরিত্যাগ করিবামাত্র আমি 
এই স্থানেই রথের সহিত অগ্রি-প্রবেশ করিব। 

দাশরখে! এই অরণ্য-মধ্যে যাহ! যাহা 
দ্বারা আপনকার তপস্যানুষ্ঠানের বিশ্ব হইবে, 
আমি তৎসমুদাঁয় এই রথ দ্বারা নিবারণ 
করিব। মহারাজ দশরথ নিজের অভিপ্রায়ানু- 
সারে আমাকে ধর্্মানুগত ও অর্থকর এই 
সারথি-কা্যে নিযুক্ত করিয়াছেন, পরস্ত 
আমি আপন! হইর্ডেই রথচর্ধ্যার হুখসস্ভোগ্ন 
করিয়াছি। রাজকুমার! আমি এক্ষণে প্রত্যাশা 


করিতেছি, আপনা হইতে আপনকায সহিত 


বনখাসেরও হুখ-সস্তোগ করি। রঘুনন্দন ! 
প্রসন্ন হউন; আমাকেও অরণ্যের সহচর 
করুন। আপুনি প্রীত হৃদয়ে বলুন, আমি 
আপনকাঁর সহচর হই। | 





প্র 





রামায়ণ। 


রাজকুমার ! অধুনা! আপনি বনবাসী হই- 
লেন; আমি এই বনে আপনকাঁর নিকট 
থাকিয়া যদ্দি আপনকাঁর পরিচর্যা! করি, তাহা 
হইলে আমি পরমগতি লাভ করিতে পারিব। 
আমি এই অরণ্য-মধ্যে বাঁ করিয়া অবনত 
মস্তকে আপনকার চরণ-গুশ্রাধা করিব; আমি 
অযোধ্যা কিম্বা দেবলোক অথবা সমুদায় 
জগৎ পরিত্যাগ করিতে পারিব,পরস্ত আপ- 
নাকে ছাড়িয়া শুন্য রথ লইয়া অযোধ্যা- 
নগরীতে প্রবেশ করিতে পারিব ন1। পাঁপাত্ব! 
ব্যক্তি যেরূপ ইন্দ্রপুরীতে প্রবেশ করিতে 
অসমর্থ, আপনি ব্যতিরেকে আমিও সেইরূপ 
একাকী অধোধ্যা-পুরীতে প্রবেশ করিতে অস- 
মর্থ। পু 

রঘুকুল-তিলক ! এই অশ্বগণও এই অরপ্য- 
মধ্যে অবস্থান পূর্বক আপনকার পরিচ্ধ্য। 
করিয়া সদ্গতি লাভ করিবে। . ধর্্মাত্বন ! 
আমার একান্ত বাসনা এই যে, বনবাস-কাল 
উত্তীর্ণ হইলে আমি এই রথেই আপনাকে 
লইয়া! অযোধ্যায় প্রবেশ করিব ॥ মহাত্মন! 
এই অরণ্য-মধ্যে আপনকার সহিত একত্র 
অবস্থান করিলে চতুর্দশ বৎমর আমার পক্ষে 
ক্ষণকালের ন্যায় অতিবাহিত হুইয়। যাইবে, 
কিন্ত যদি অধোধ্যায় প্রতিগমন করি, তাহ 
হইলে আপনকার বিরহে এই সময় চতুর্দশ 
শত বর্ষের ন্যায় ঢুষ্পাঁর হইয়! উঠিবে, সন্দেহ 
নাই। ভক্ত-বসল ! আপনি আমার প্রভু- 
পুত্র ; আপনি যে পথে যাইতেছেন, আমিও 
সেই পথে যাইতে ইচ্ছা করিতেছি। আমি 
আপনকাঁর ভৃত্য ও ভক্ত; আমি এক্ষণে 














9- াাাাাাাাা্াাটি 
অফোধ্যাকাওড। 


৬৪ 





১৬১ 





অবশ্ঠ-কর্তব্য করেই প্রবৃত্ত হইয়াছি, আমাকে 
পরিত্যাগ করা আপনকার বিধেয় হই- 
তেছে না। 

হমন্ত্র কাতর হইয়। পুনঃপুন এইরূপ 
বহুবিধ বিলাপ করিতেছেন দেখিয়া, ভৃত্যানু- 
কম্পী রামচন্দ্র সম্সেহ বচনে কহিলেন, ভর্তৃ- 
বসল! আমার প্রতি আপনকার যে পরম 
ভক্তি আছে, তাহ! আমি পূর্বাবধিই অবগত 
আছি, তথাপি আমি যে নিমিত্ত, আপনাকে 
অযোধ্যায় প্রেরণ করিতেছি, শ্রবণ করুন। 
আমার কনিষ্ঠ মাতা কৈকেয়ী আপনাকে 
অযোধ্যায় প্রতিনিবৃত্ত দর্শন করিলে মনে 
মনে নিশ্চয়ই বিশ্বাস কবিবেন যে, রাম সত্য 
সত্যই বনগমন করিয়াছে; তিনি আমার বন- 
বাসে পরিতুষ্ট। হইয়া! পরম-ধার্টিক মহা- 
রাজকে মিথ্যাবাদী বলিয়! আর শঙ্কা করি- 
বেন না। আমার কনিষ্ঠ মাত! পরম-পরি- 
তুষ্ট হৃদয়ে ভরত-পালিত সম্বদ্ধি-সম্পন্ন রাজ্য- 
সখ সম্ভোগ করুন, ইহাই আমার নিতান্ত 
বাসনা । , 

হ্মন্ত্র! আপনি আমার ও মহারাজের 
প্রিয় কার্য্যের নিমিত্ত অযোধ্যা-পুরীতে প্রতি- 
গমন করুন । আমি ধাহাকে ধাঁহাকে প্রণাম 
জানাইলাম ও যে ষে সংবাদ কহিলাম, 
আপনি তৎসমুদায় তাহাদিগকে আনুপুর্ব্বিক 
নিষেদন করিবেন। 


৪১ 


দিপঞ্চাশ সর্গ। 
গঙ্কা-সম্তরণ । * ৃ 

শালী মহানুভব রামচন্জ্র মন্ত্রকে 
এইরূপ বলিয়। পুনঃপুন সানা করিতে লাগি- 
লেন। পরে তিনি হেতু-গর্ত বাক্যে প্রশাস্ত- 
ভাবে প্রিয়-মিত্র গুহকে কহিলেনটনিষাদাধি- 
পতে ! এই বনে মনুষ্য-গণের সমাগম হইয়। 
থাকে, এক্ষণে এখানে বাস করা আমার 
কর্তব্য নহে; আমি যেরূপ নিয়ম অবলম্বন 
করিয়াছি, তদনুসারে আমাকে জন-শুম্য 'অর- 
গ্যেই আশ্রম ও কুটার নির্মাণ করিয়া থাকিতে 
হইবে। আমি পিতার হিত-কামনায়__পিতাকে 
সত্যসন্ধ করিবার নিমিত্ত সীতা ও লক্গমণের 
সম্মতিক্রমে এক্ষণে তপস্থি-জন-ভূষণ জটা- 
বল্ধল ধারণ পূর্বক বন্য ফল মূল আহার, 
ভূতলে শয়ন প্রভৃতি নিয়য অবলম্বন করিব। 
নিষাদরাজ ! এক্ষণে আমাকে জটা প্রস্তত 
করিয়! গমন করিতে হইবে; তম্নিমিত্ব আপনি 

অতিশীত্ব বট-ক্ষীর সংগ্রহ করিয়! দিউন। 
রামচন্দ্রের এইরূপ বাক্য শ্রবণ করিয়া 
নিষাদপতি তৎক্ষণাৎ বট-ক্ষীর আহরণ করিয়! 
দিলেন।'রাজকুমার রামচন্দ্র, সেই বট-ক্ষীর 
দ্বারা লঙ্মাণের ও আপনু'র জট প্রস্তুত করিয়া 
লইলেন। দীর্ঘ-বাহু, নর-সিংহ, মহাবীর, রাজ- 


কুমার রামচন্দ্র ও লক্ষণ এক্ষণে জটা-মগডলে 


বিভৃষিত হইয়া! খবিদ্বয়ের ন্যায় শোডা পাইতে 
লাগিলেন। . বড 

এইয়পে রাম লগষণের লহিত তাপস | 
বেশ ধারণ পূর্ধব্ষ হানগ্র্থ ধর্ম অবলম্বন 





করিয়! পবিত্র-সলিলা গঙ্গার অভিমুখে গমন 
করিতে লাগিলেন 1 এই সময় তিনি গুহকে 
কহিলেন, নিষাঁদরাঁজ ! আপনি সৈন্য-বিষয়ে, 
রাজকোষ-বিষয়ে, ভুর্গবিষয়ে ও উর 
সর্ববদা সাবধান ও প্রমাদ-শুন্য হইয়া থাকি- 
বেন; কারণ রাঁজ্য-রক্ষা কর! রি সহজ 
ব্যাপার নহে । 

ইক্ষাকু-নন্দন রামচন্দ্র নিষাদরাজকে এই- 
রূপ সৎপরামর্শ প্রদান পূর্বক অবিচলিত 
হৃদয়ে সীতা ও লম্মমঘের সহিত গঙ্গা-গর্ভে 
অবতীর্ণ হইতে লাগিলেন। তিনি সম্মুখে 
নৌকা দর্শন করিয়া আ্োতম্বতী গঙ্গার পর 
পারে শীঘ্র উত্তীর্ণ হইবার অভিপ্রায়ে, লদ্ম- 
ণকে কহিলেন, পুরুষসিংহ ! তুমি এই তপ- 
স্বিনী সীতাকে ধরিয়া ধীরে ধীরে এই সন্মুখ- 
স্থিতা নৌকাতে আরোহণ করাইয়া পশ্চাৎ 
স্বয়ংও আরোহণ কর। 

, একান্ত-বশন্ঘদ আজ্ঞাধীন লক্ষণ, ভাতা 
রামচন্দ্রের আজ্ঞানুসারে প্রথমত মৈথিলীকে 
নৌকায় আরোহণ করাইয়া পশ্চাঁৎ স্বয়ং 
'আরূঢ় হইলেন। পরে মহাতেজ! লক্ষাণ- 
পূর্বজ রামচন্দ্র, স্বয়ং নৌকায় আরোহণ 
করিলেন। নিষাঁদাধিপতি গুহ তাহাদিগকে 
নৌকায় আরূঢ় দেখিয়া নিজ অনুচর-বর্গকে 
কর্ণ ও বহিত্র ধারণ পূর্বক নৌকা চাঁলা'ইবাঁর 
নিমিত্ত প্রস্তুত হইতে আদেশ করিলেন।. 

|মহাতেজা মহারথ রামচন্দ্র নৌকায় 
আরোহণ 'করিয়াই আঁপনার মঙ্গল-কামনায় 
ঘথাশান্ত্র আচমন করিয়া ব্রাহ্মণ ও ক্ষজিয়ের 
উপযোগী ইঞ্মন্ত্র জপ করিতে লাগিলেন । 


শশী শী শি 


পপ শিপ সপ 





সীতা এবং লক্গমণও যথাবিধি আচমন করিয়! 
প্রীত হৃদয়ে ভাঁগীরথীকে প্রণাম করিলেন। 

মহানুভব রামচন্দ্র এইরূপ নৌকায় 
আরূঢ় হইয়! পুনর্ববার সুমন্ত গুহ ও ভীহাঁর 
অমাত্যগণের' সহিত সম্ভাষণ পূর্ববক নাবিককে 
কহিলেন, ভদ্র ! এক্ষণে নৌকা ছাড়িয়া দাও; 
আমাদিগকে পর পারে লইয়া চল। এইরূপ 
আদেশ প্রাপ্ত হইয়! নাবিক তীহাঁদিগকে পর 
পাঁরে উ্তীর্থ করিবার নিমিত নৌকা ছাড়িয়া 
দিল। 

নৌকা চলিতে আরম্ত র্ঘ তীর স্থিত 
গুহ ও স্ুমন্ত্র উভয়েই সজল নয়নে রা ও 
লক্ষ্মণের প্রতি একদৃষ্টিতে চাহিয়া রহিলেন। 
কর্ণধার কর্তৃক স্থুরক্ষিতা, নাবিকগণ কর্তৃক 
পরিচাঁলিতা', দুস্তর-তরঙ্গ-সঙ্ঘে অভি হতা গঙ্গা- 
সলিল-মধ্যগা, দুটা নৌকা আোতোবেগ ভেদ 
করিয়া যখন ভাগীরথীর মধ্যস্থলে' উপনীত 
হইল, তখন বৈদেহী কৃতাঞ্জলিপুটে কহিলেন, 
মাত শৈল-স্থতে ! মহামতি, মহারাজ দশ- 
রথের পুত্র এই মহাত্মা রামচন্দ্র, পিতৃ-আজ্ঞা- 
পালনে প্ররৃভ হইয়াছেন ; আপনি ইহাকে |. 
রক্ষা করুন। ইনি চতুর্দশ বৎসর বিজন 
বনে বাস করিয়া লক্ষমণের সহিত ও আমার 
সহিত যাহাতে পুনর্ধবার নির্বিবন্ে অযোধ্যায় 
প্রত্যাগমন করেন, আপনি তাহা করুন| 
দেবি !_ত্রিপথগে ! আমর। যদি কুশলে পুন- 
ব্বার রাজধানীতে প্রত্যাগমন করিতে পারি, 
তাহা হইলে আমাদের সকল কামনা সিদ্ধির 
নিমিত্ত আমি প্রমুদিত হৃদয়ে আপনকার পুজ। 
করিব। ভগবতি !--গঙ্গে! আপনি ব্রঙ্ধলোক 

















অযোধ্যাকাণ্ড। 


হইতে অবতীর্ণ হইয়! সাগরের সহিত সঙ্গতা 
হইবার নিমিত্ত আমাদের দৃষ্টিপথে আবিভূততা 
হইয়াছেন। দেবি! শ্বরেশ্বরি! এক্ষণে আমি 
আপনাকে প্রণাম করিতেছি; ভক্তি-সহ- 
কারে স্তবকরিতেছি। ভ্রিভুবন-তারিণি! পুরুষ- 
সিংহ রামচন্দ্র অযোধ্যায় নির্বি্কে প্রত্যাগমন 
পূর্ববক রাজ্যে অভিষিক্ত হইলে আমি আপন- 
কার প্রীতির নিমিন্ত ত্রাঙ্গণগণকে একলক্ষ 
ধেনু, বস্ত্র ও অলঙ্কার প্রদান রুরিব। পরমে- 
শ্বরি!_ ত্রিপথগে ! আমি পুনর্ধবার অযোধ্যায় 
প্রত্যাগমন করিয়! সহআ কলস স্থুর! ও মহা- 
বলিদান*: দ্বারা আপনকার পুজা করিব) 
আপনি প্রসন্ন। হউন। আপনকার তীরে প্রয়াগ 
প্রভৃতি যে সমুদায় তীর্ঘ ও কাশী প্রভৃতি যে 
সমুদায় আয়তন আছে এবং স্থানে স্থানে যে 
সমুদায় দেবালয় রহিয়াছে, আমি অযোধ্যায় 
প্রত্যাগমন করিয়! সর্ববত্রই পৃজ। দিয়! ব্রাহ্মণ 
দীন দরিদ্র অনাথ প্রভৃতিকে প্রভূত অন্ন, 
বস্ত্র ও ধন-রত্বাদি দান করিব। ভাগীরথি ! 
আমি আপনকার নিকট প্রার্থনা করিতেছি, 
বনবাস-কাল উত্তীর্ণ হইলে যাহাতে রামচন্দ্র 
কুশলে ও নিরুদ্ধেগে অযোধ্যায় প্রত্যাগমন 
করেন, তাহা করুন । 
ভর্ভূপরায়ণা, র্তৃ-কুশলীভিলাষিণী, অনি- 
ন্দিত। সীতা এইরূপ প্রার্থনা করিতেছেন, 
ঈদৃশ সময়ে নৌকা দক্ষিণ তীরের নিকট 
গমন করিল। নাবিক-গণের বাছু-বলে পরি- 
চালিতা, বাঁয়ুবেগে অভিহ্তাঁ, দ্রুতগামিনী 
নৌকা রাম, লক্ষণ ও সীতাকে লইয়া পর 
পারে উতীর্ণ হইল । তখন রাঁম, লগ্ষমণ ও সীতা 











১৬৩ 


তীরে অবতরণ করিয়। ভক্তিপূর্বক সমাহিত 
হৃদয়ে ভগবতী ভাগীরথীকে প্রণাম করিলেন । 
2585 রামচন্দ্র সীতা 
৪ ক্ষমণের সহিত বাম্পাকুলিত লোচনে 
অরণ্যানীর অভিমুখে গমন করিতে লাগি- 
লেন। গমনকালে বনবাঁস-দীক্ষিত ধীমান রাজ- 
কুমার রামচন্দ্র হ্থমিত্রানন্দন মহাঁবাহু লক্ষষ- 
ণকে কহিলেন, ভাই লক্ষণ! এক্ষণে এই 
বিজন বনে অপ্রমন্ত হৃদয়ে সীতাকে রক্ষা 
করিতে হইবে; সৌমিত্রে ! তুমি অগ্ে অগ্রে 
গমন কর,সীতা তোমার পশ্চাৎ পশ্চা গমন | 
করুন; আমি পৃষ্ঠ দেশে থাকিয়া! তোমাকে 
ও স্টুতাকে রক্ষা করিব। লক্ষ্মণ! এক্ষণে 


আমাদের পরস্পর পরস্পরকে রক্ষা করিতে 


হইবে। ইতিপূর্বেব আমাদিগকে কোনরূপ 
দুর কার্ধ্য করিতে হয় নাই, পরস্ত অদ্য 
অবধি আমাদিগকে অতীব দুর কার্ধ্যে প্রবৃত্ত 
হইতে হইবে । অদ্য বৈদেহী বনবাঁসের ছুর্ব্বহু 
দুঃখ বুঝিতে পারিবেন; অদ্য ইহাকে মিংহ, 
ব্যাত্ব ও বরাহের ভীষণ ধ্বনি সহ করিতে 
হইবে; অদ্য ইনি জন-মানব-পরিশূন্য, শস্য- 
ক্ষেত্র-উদ্যান-প্রভৃতি-বিরহিত, গর্ভ-সন্কুল;উন্ন- 
তানত্, বিষম অরণ্যে প্রবেশ করিবেন। 
ধীমান লক্ষ্মণ এই বাক্য শ্রবণ করিয়া অগ্রে 
অগ্রে চলিলেন; মধ্যস্থলে সীতা ও' পশ্চাৎ 
পশ্চাঁৎ রামচন্দ্র গমন করিতে লাগিলেন । 
ধনুর্ধারী রাম ও লক্ষণ সীতার সহিত গমন 
করিতে করিতে, যে দিকে হ্থ্মন্ত্র আছেন, 
সেই দিকে এক এক বার সজল নয়নে দৃষ্ি- 
পাত করিতে লাগিলেন । পরে রাম, লক্ষ্মণ ও 




















১৬৪ 


রায়ায়ণ। 





সীতা যখন ক্রমে অদৃশ্য হইয়া পড়িলেন, 
তখন ম্নেহ-বিহবল হ্ুমন্ত্র ও গুহ, রোদন ও 
বিলাপ করিতে করিতে দর্শনে নিরাশ হইয়া 
নিবৃত্ত হইলেন। 

 ক্বাম, লক্ষাণ ও সীতা গমন করিতে করিতে 
বিবিধ-বিহঙ্গম-নাদে অনুনাদিত, বিকসিত- 
কুহ্ম-সমূছে "সুশোভিত, বনুবিধ-রৃক্ষ-নমৃকুল 
মহারণ্যে প্রবিউ হইলেন। তাহার! বুদুর 
গমন করিয়া বনু অবরোহ (ঝুরি) বিভূষিত 
একটি প্রকাণ্ড বটবৃক্ষ প্রাপ্ত হইলেন । তাহারা 
| ষেই স্থানে উপবেশন পূর্ববক দেখিতে পাই- 
লেন, অনতিদুরেই হংস-কারগুব-চক্রবাক- 
্ুশোভিত,প্রফুল্ল-কমলিনী-সমলঙ্কত হদ্র্শিনী 


নামে প্রথিত একটি দীর্ঘিক1 রহিয়াছে। দুর 


হইতে দিব্য-সলিল-ধাহিনী-মন্দীকিনী-স্থুশো- 
ভিত চিত্রকুট নামফ মহাগিরি লক্ষিত হই- 
তেছে। রামচন্দ্র সীতাকে ও লক্ষমণকে সেই 
সমুদায় রম্য দৃশ্য দেখাইতে লাগিলেন। 
রামচন্দ্র ও লক্ষ্মণ জলপানানস্তর একটি 
পৃষত-মৃগ্-শাবক নিহত করিয়া অগ্নি প্রস্থালন 
পূর্বাক পাক করিলেন। পরে তাহারা সীতার 
সহিত সেই সদ্যো-নিহত ম্গমাংম ভক্ষণ 
পূর্বক সেই পবিত্র বটবৃক্ষ-তলেই মে রাত্রি 
আবাস গ্রহণ করিয়া থাকিলেন। 
এদিকে হুমন্ত্র ও নিষাদরাজ গুই, 


দূরত(নিবন্ধন ও বৃক্ষ“রাঙ্গির ব্যবধান বপত্ত 
আর কিছুই' দেখিতে. ন৷ পাইয়া ব্যথিত 
হয়ে বাচ্গা-বারি পরিত্যাগ পূর্বক রোদন 
করিতে লাগিলেন । 


ত্রিপঞচাশ সর্গ। 





রাম-বিলাপ। 


গুণাতিরাম রামচন্দ্র, সেই বটবৃক্ষ-তলে 
অবস্থান পূর্বক সায়ং-সন্ধ্যা সমাপন করিয়া 
লক্ষমণকে কহিলেন,ভ্রাত! জন-সঙ্গ-পরিত্যাগী 
জীবন্ুক্ত যতিদিগের ন্যায় অদ্য আমরা 
লোকালয় হইতে বহির্গত ও সমুদায় সাংসা 
রিক হুখ হইতে নিতৃত হইলাম । অদ্য স্ম- 
স্ত্রও নাই ; অদ্য আমাদের ছুঃখ-ভোগের এই 
প্রথম রাত্রি; ভাত ! তুমি স্বজনগণ-বিরহে 
ব্যথিত, শোকাকুলিত, 'ভীত বা উৎক্ঠিত 
হইও না। অদ্য হইতে আমাদিগকে অত- 
ন্দ্রিত হুদয়ে রাত্রি জাগরণ করিতে হইবে) 
অদ্য হইতে সীতার রক্ষা-বিষয়ে তোমাকে ও 
আমাকে নিরস্তর সতর্ক হইয়া থাকিতে 
হইবে। 

সৌমিত্রে | তুমি তৃধ . আহরণ পূর্বক 
এই স্থানে আমার শয্যা প্রস্তুত করিয়া দাও, 
এবং আমার নিকটেই তোমারও শয্যা প্রস্তত 
করিয়। রাখ । রামচন্দ্রের এইরূপ আদেশানু- 
সারে লক্ষ্মণ সেই বৃক্ষ-তলেই পত্র ও তৃগ 
আহরণ করিয়। রামচন্দ্রের ও আপনার শয্যা 


রাঁম- | প্রস্তুত করিলেন। যিনি চিরকাল ছুগ্ধফেন- 
|]  চন্্রকে মহারণ্যে প্রবেশ করিতে দেখিয়! 


নিভ মহার্থ হুকোমল হৃথ-শয্যায় শয়ন করিয়া 
আসিয়াছেন, সেই রামচন্দ্র আজি পর্ণশয্যায় 
শয়ন করিয়া রাত্রিকালে লক্ষ্মণ ও সীতার 
সহিত ধিবিধ-বিষয়ক কথাবার্তা কহিতে 
লাগিলেন! ১৪ 











অযোধ্যাকাও। 


রামচন্দ্র কহিলেন, ভাই লক্ষাণ! বোধ 
হয়, অদ্য মহারাজ, পূর্ণ-মনোরথা ও পরিতূষ্টা 
কৈকেয়ী কর্তৃক সেব্যমান হইয়া! হুখে নিদ্রা! 
যাইতেছেন। ভাঁই লক্ষ্মণ ! আমার সন্দেহ 
হইতেছে, ভরত.অযোধ্যায় আগমন করিলে 
রাজ্যলুব্ধ নৃশংস! কৈকেয়ী হয় ত মহীরাজের 
প্রাণসংহার করিয়া ফেলিবেন ! হায়! মহাঁ- 
রাজ এক্ষণে বুদ্ধ ও অনাথ; তীহাকে এ বিপদ 
হইতে রক্ষা করে, এমত ব্যক্তি কৈহই নাই; 
আমিও এক্ষণে তাহার নিকটে থাকিলাম 
না; মহারাজ এক্ষণে এতদূর কাম-পরতন্ত্ 
ও কৈকেয়ীর বশীভূত হইয়া পড়িয়াছেন 
যে, আপনার প্রাগ-রক্ষার দিকে দৃষ্টিপাতও 
করিবেন না । মহারাজের মতিভ্রম, কাম- 
পরতন্ত্রতা ও এই উপস্থিত বিপদ দেখিয়া 
আমার বিবেচন। হইতেছে, ধর্ম ও অর্থ অপেক্ষ] 
কামই প্রবল। যদি ত্রিবর্গ-মধ্যে কামই সর্ধবা- 
পেক্ষা প্রবল না হইত, তাহা! হইলে কোন্‌ 
কৃতবিদ্য ধর্মপরায়ণ মহাত্মা স্ত্রীর বশীভূত 
হইয়া অকারণে আত্বানুরূপ সচ্চরিত্র প্রি 
পুত্রকে পরিত্যাগ করিতে পারিতেন! ভাই 
লক্ষণ! কৈবেয়ী-নন্দন ভরতই হ্খী ও 
সৌভাগ্য-সম্পঙ্ন ; ভরত এক্ষণে একাকীই 
অধিরাজের ন্যায় প্রমুদিত হৃদয়ে সমুদায় 
কোশল রাজ্য ভোগ করিবে! | 

ভাই লক্ষণ! পিত! বৃদ্ধ হইয়াছেন, 


আমিও বনবাসী হইলাম ; এক্ষণে ভরতই 


সমুদায় রাল্য-হ্বখ সম্ভোগ করিতে থাকিবে ! 
যিনি ধর্ম্ম “ও অর্থ পরিত্যাগ পুর্ববক একমাত্র 


| কামেরই অনুবর্তী হয়েন,তিমি এই মহারাজ 


১৬৫ 


দ্শরথের ন্যায় মহাকষ্ট ভোগ করেন ! আমি 
বোধ করি, মহারাজ দশরথের,জীবন-সংহা' 

রের নিমিত, আমার বনবাসের নিমিত্ত এবং 
ভরঞ্ডের রাজ্য-লাভের নিমিত্তই মহারাজের 
সহিত কৈকেয়ীর বিবাহ হইয়াছে !' হয় ত 
কৈকেয়ী এক্ষণে সৌভাগ্য-মদে উন্মত্ত ও 
গর্বিত হইয়া আমার প্রতি দ্বেষ-নিবন্ধন 
মদ্বিরহে দীনা ও ক্ষীণ! কৌশল্যাকে নিগাড়িত 
করিবেন! রনিষ্ঠা হ্থমিত্রা আমার প্রতি 
সাতিশয় স্েহ করিয়া থাকেন; হয়ত কেকেরী 
তীহাকেও কউ দিতে ক্রুটি করিবেন ন1! 


(ভাই লক্ষ্মণ! এখনও তুমি অযোধ্যায় প্রতি- 


গ্রমন কর; আমি একাকী সীতার সহিত দণ্ড- 
কারণ্যে গমন করিতেছি; তুমি অযোধ্যায় 
গিয়া অনাথ! কৌশল্যা ও হমিত্রাকে রক্ষা |. 
কর। পাঁপনিশ্চয়! কৈকেয়ী, অত্যন্ত ক্ষুদ্রা- 
শয়া ও অতীব নৃশংস ; তিনি আমার প্রতি 
বিদ্বেষ-নিবন্ধন কৌশল্যাকে যন্ত্রণা প্রদান 
করিবেন, সন্দেহ নাই ! বোধ হয়, নীচাঁশয়! 
কৈকেয়ী আমার প্রতি বিদ্বেষ-বশত আমাদের 
জননীর প্রাণ-বিনাশের নিমিত্ত বিষ-প্রয়োগ 
করিতেও কুষ্ঠিত না হইতে পারেন! . 
সৌমিত্র! আমার বোধ হয়, আমার 
জননী কৌশল্যা পূর্ববজন্মে নিশ্চয়ই অনেক 
রমণীকে পুত্র-বিযৌজিত করিয়াছিলেন! ইহা 
না করিলে তিনিকি নিমিত এক্ষণে পুত্র- 
বিযুক্তা হইতেছেন! জননী নানা প্রকার দুঃখ 
সন্থ করিয়া আমাকে চিরদিন, লাঁলনপালন 
করিয়া বাড়াইয়াছেন.) চিরটিন রক্ষণাবেক্ষণ 
করিয়াছেন; এক্ষণে ফল-ভোগ-কালে তিনি 





হে 





রানায়ণ। 





পুত্রবিযুক্তা হইলেন ! হায়! সর্ববতৌোভাবে 


আমাকেই ধিক্‌! সৌমিত্রে! আমি জননী | 
হঃখ | 


4 কৌশল্যাকে যেরূপ . অনন্ত শোক 
প্রদান করিতেছি, তাহাতে আর কোন ষণী 
যেন আমার ম্যায় হতভাগ্য সস্তান প্রসব ন 
করে! , 
লক্ষষণ! আমাঁর অনুভব হইতেছে, আমার 
জননীর পালিতা সারিকাও আমা অপেক্ষা 
শ্রেষ্ঠ; কারণ সে মাতা কৌশল্যার নিকট 
উাহার মনোরঞ্জন বাক্যই প্রয়োগ করিয়া 
থাকে ! সে পিগ্ররে বদ্ধ থাকিয়াও গুককে 
বলে যে, শুক! শত্রর চরণে দংশন কর। 
শুক! তুমি যে পর্য্যন্ত একাকী থাকিবে বা 
1 গগ্গনপথে উড়িয়া বেড়াইবে ; তন্মধ্যে যে 
পর্য্যন্ত শত্রু আমাদিগকে ধরিবার নিমিত্ত 
; জন্মুখীন থাকিবে, সে পর্য্যস্ত তুমি আত্ম-মোচ- 
(নেয় নিমিত্ত প্রাণপণে শক্রর চরণে বা হস্তে 
শন করিবে। সারিক! মুখে এই কথ! 
বলিয়া আমার জননীকে পরিতুষ্ট করে ; 
আমি এতদূর হতভাগ্য সন্তান যে, অরণ্য- 
যাত্রা-কালে জননীর প্রতিকূল বাক্যই বলি- 
মাছি! অরিন্দম লক্ষণ! মন্দভাগ্যা কৌশল্য। 
পুত্র-হীনার ন্যায় ছুঃখ-সাগয়ে মগ্নহইয়! শোক 
ও পরিতাপ করিতেছেন ! আমি পুত্র হইয়া 
তাহার কোনরূপ প্রতিকার করিতে পারি- 
না! আমাকে ধিক! আমার যোঁধ হয়, 
আল্পতাগ্যা জননী: একমাত্র ছুঃখতোগ 
করিবার নিমিততই' পৃধিরীতে 'আসিয়াছেন। 
তিনি কখনও দবখৃ-ভাগিনী হইলেন না। লক্ষণ! 
আমি এতদূর ক্লেশ ভোগ 'করিতেছি বটে, 


কিন্ত মনে করিলে আমি অবিলম্থেই এই পর- 
হস্তগত পৃথিবীকে অনায়ামে আত্ম-বশীভূত 
করিতে পারি ! পরস্ত আমি ধর্ম্ম-বিরুদ্ধ বিষয়ে 
বীরত্ব প্রকাশ করিতে ইচ্ছা করি ন!। সৌমিত্রে! 
জামি অধর্পতয়ে ও লোকাঁপবাদ-ভয়ে ভীত 
হইয়! সামর্থ্য ও ক্ষমতা! থাকিতেও সাধারণ 
মনুষ্যের ন্যায় ঈদৃশ দুঃসহ ছুঃখ ভোগ করি- 
তেছি! 

স্বজন-বিয়োগে কাতর রামচন্দ্র, নির্জন 
অরণ্য-মধ্যে করুণ বচনে এইরূপ বন্বিধ 
বিলাপ করিয়। ধৈর্য পরিত্যাগ পূর্ব্বক বাষ্পা- 
কুলিত লোচনে উচ্চৈঃস্বরে রোদন করিতে 
আরম্ভ করিলেন। 

অনস্তর বিলাপে'বিরত রামচক্ত্র, প্রশান্ত- 
শিখ অনলের ন্যায়,বেগ-বিরহিত সাগরের ন্যায় 
নিস্তব্ধ হইলে, অনুজ লক্ষমণ তাহাকে সাস্তনা 
পূর্বক কহিতে লাগিলেন, মহাঁসত্ব ! শোকের 
বশীভূত হওয়া! আপনকার উচিত হইডেছে 
না। ছুঃসহ ছুঃখ উপস্থিত হইলেও আঁপন- 
কার ন্যায় মহাত্বারা কখনই শোক প্রকাশ 
করেন না। প্রভো! আমি ইহা আপনকার 
দুঃখের কারণ খলিয়া বোধ করিতেছি ন!) 
প্রত্যুত আপনকার প্রতি পৌরগণের অনু- 
রাগাতিশয় ঘর্শন করিয়া আমি ইহাকে দ্াপন- 
কার অভ্যুদয় বলিয়। জ্ঞান করিতেছি। যে 
ব্যক্তি পাপাস্বা ও দুরর্ধ-পরায়ণ, তাহার প্রতি 
কেহই অনুকম্প প্রকাশ করে না লোকে 
পাপাত্মা ব্যক্তিকে অভ্যুদয়-সময়েই স্ব 
করে, বিপদ্দের সময় কোন ব্যক্তিই পাপা 
তার অমুবর্তী হয় না।. আর্ধ্য! আপনকার 





টি 











অযোধ্যাকাণ্ড। 


এই বিপদ্দের সময় যখন সকলেই আপনকাঁর 
গুণের স্তব করিতেছে, তখন ইহা আঁপনকার 
বিপদই নহে; আমি বিবেচনা করি, ইহা! 
আপনকার অভ্যুদয় 

আর্ধ্য! অদ্য সমুদায় অযোধ্যা-পুরী আপন- 
কার অভাবে নিশানাথ-বিহীন নিশার ন্যায় 
প্রভাহীন ও একান্ত ছুঃখিত হুইয়! রহিয়াছে । 
আর্ধ্য ! সামান্য লোকের ন্যায় বিলাপ করা 
আপনকার উচিত হইতেছে 'না) আঁপনি 
বিলাপ করিয়া আমাকে ও সীতাকে অপার 
বিষাদ্-সাঁগরে নিমগ্ন করিতেছেন ! অত্বএব 
আধ্য ! আপনি স্বয়ং আপনাকে হুশ্থির করুন; 
শোক প্রকাশ করিবেন না। যাহারা অল্প- 
বুদ্ধি, তাহারাই শোক-পন্কে নিমগ্ন হইয়! অব- 
সন্ন হয়। 


আর্ধ্য ! আপনাকে ঈদৃশ শৌক-সম্তপ্ত. 


দেখিয়া মৈথিলী ও আমি,জল হইতে উচ্থৃত 
মৎ্স্যের ন্যায় অধিক ক্ষণ জীবন ধারণ করিতে 
পারিব না । মহাত্মন ! এক্ষণে আমি আপনা! 
ব্যতিরেকে পিতাকে, শত্রত্বকে, স্থমিদ্রাকে 
অথবা অমরাবতীও দর্শন করিতে ইচ্ছা করি 
না। 

বনবাস-শ্থিত মহাসত্ব মহাতা! রামচজ্জ, 
লক্ষণের মুখে 'ঈদৃশ সার্থক উদার বাক্য শ্রাবণ 
করিয়া পোকাবে:সংবরণ পূর্বক তাঁহাকে 
আলিঙ্গন করিলেন ও কহিলেন, ভাই! আমি 
 ছুর্ষ্বিষহ 'শৌক-ভরে এককালে চি হি 
হই নারির মিন ও 


চে 


সভা 


চতৃঃপঞ্চাশ সর্গ। 
ভরদ্বালাশ্রমে গমন। | 
রাম, লক্ষণ ও সীতা, সেই বট'রৃক্ষ-তলে 


সেই রাত্রি অতিবাহিত করিয়। সূর্্যোদস- 
কালে: সন্ধ্যোপাসন! পূর্ববক পুনর্ববার যারা 
করিলেন। তীহা'র! নিবিড় বন ভেদ করিয়! 
যে স্ছলে পবিত্র গঙ্গা ও যমুনার সঙ্গম হই- 
য়াছে, তদভিমুখে গমন করিতে লাগিলেন । 
তাহার নির্দোষ পথ অবলম্বন পূর্ববক' অদৃষ্ট- 
পূর্বব মনোহুর বছবিধ দেশ, বহুবিধ ভূমিভাগ, 
বহুবিধ বৃক্ষ ও তপঃপরায়ণ তপস্থিগণকে 
দর্শন করিতে করিতে গমন করিতে লাগি- 
লেন। 

অনন্তর দিবাকর অস্তাচল-শিখরোন্দুখ 
হইলে মহান্ুভব রামচন্দ্র লক্ষষণকে কহিলেন, 
সৌমিত্রে ! এ দেখ, প্রয়াগের মধ্যে ভগবান 
কুশানুর কেতুস্বরূপ ধুম সমুখিত হইতেছে। 
ইহাতে অনুমান হয়, সন্সিছিত গ্ছানেই ম্ুনি- 
গণের আশ্রম আছে। লক্ষণ ! গঙ্গা! ও যমুন!, 
এই মহানদীদ্বয়ের উভয় আোতের সংঘঘ্র- 
জনিত" মহাশব্দ শ্রতিগোচর হইতেছে; 
ইহাতে বোধ হয়, অমর গঙ্গা-যমুনার অঙ্গম- 
স্থলে উপস্থিত হইলাম। এই দেখ, বনবাসী 


'মুনিগণ অগ্নি-প্রদ্থালনের নিমিত্ত এই সমুদ্বায় 


কাষ্ঠ ভগ করিয়াছেন। এ দেখ, ভরছাজীঞামে 


বিবি বিচিতে বৃক্ষ সয়ুদায় হৃষ্ট হইতেছে + 
অনন্তর দিবার লৃজাচল-হুদ়্াবলম্থী 
হইলে শরামনধারী”রাহ ও লঙ্্মণ একান্ত 














১৬৮ 


রামায়ণ গ। 
॥ 
্ঁ 





গ্রস্ত ও ক্লান্ত হয়! গঙ্গা-যমুনার সন্ধিস্থলে 
পবিত্র তরদ্বাজাশ্রমে উপনীত হইলেন। 
তাহারা যখন আয়ুধ ধারণ পূর্বক আশ্রম 
সরে প্রবিষউ হইতে লাগিলেন; তখন 'জুথ- 
সপ্ত মবগ-পক্ষিগণ তাহাদিগকে দেখিয়া ভয়ে 
পলায়ন করিতে লাগিল। পরে শ্রীমান রাম- 
চন্জ্, লক্ষণ ও সীতা, আশ্রমদ্ধারে উপস্থিত 
হইয়া! মহর্ষি ভরদ্বাজের দর্শন-প্রত্যাশায় দগ্ডায়- 
1 মান থাকিলেন ; মহর্ষিও রাঁম ও লক্ষ্মণ উপ- 
স্থিত হুইয়াছেন জানিতে পারিয়! আশ্রম- 
মধ্যে প্রবেশ করাইতে অনুমতি দিলেন । 
মহাভাগ মহর্ষি ভরদাজ অগ্নিহৌত্র সমাঁ- 


ধান পূর্ববক স্থখাসীন রহিয়াছেন, এমন"সময়. 


রাম, লক্ষ্মণ ও সীতা কৃতাঞ্জলিপুটে ভাহাঁর 
সমীপবর্তী হইয়! প্রণাম করিলেন। মুনিগণ 
ও স্বগ-পক্ষিগণে পরিবৃত মহর্ষিও অভ্যাগত 
রাম, লক্ষ্মণ ও সীতার যথাবিহিত অভ্যর্থন! 
| করিয়া অতীব সমাদর করিতে লাগিলেন। 
লক্ষনণ-পূর্ববজ রামচন্দ্র আত্মপরিচয়ের 
নিমিত্ত মহর্ষির নিকট কহিলেন, ভগবন ! 
আমর। মহারাজ দশরথের পুত্র; আমার নাম 
রামচন্দ্র; এইটি আমার কনিষ্ঠ ভ্রাতা, ইহার 
নাম লক্ষণ; এই জনক-নন্দিনী কল্যাণী 
বৈদেহী, আমার ভার্ষন; ইনি আমার অন্ু- 
গমনে কৃতনিশ্চয়৷ হইয়! আমার সহিত এই 
বিজন তপোবনে উপস্থিত হইয়াছেন। পিত। 
বনবাসে প্রেরণ করিতেছেন, দেখিয়! 
আমার এই প্রিয়তম ভ্রাতা সৌমিজ্রি, দৃঢ় 
অধ্যবসায়্-সহকারে আমার : সহিত ঘনে 
| আসিয়াছেন। ভগবন,! আমি এক্ষণে পিতার 


নিয়োগানুসারে মহারণ্যে প্রবিষ্ট হইয়া! ফল- 
মূল ভক্ষণ পূর্বক তপস্থি-জনোচিত ধর্ণ্মানু- 
- | ্ঠান করিব । 

ধীমান রাজকুমার রামচন্দ্রের মুখে ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া ধর্ম্াত্বা ফলভোজী মহর্ষি 
ভরঘ্বাঁজ, আতিথ্যের নিমিত্ত মধুপর্কের অঙ্গী- 
ভূত গ্নো, অর্ধ্য ও উদক প্রদান পূর্বক আসন 
উদক ও ফল-যুল প্রভৃতি দ্বার! তাহার যথো- 


চিত আতিথ্য' করিলেন । মহাত্মা! রামচন্দ্র, এ 


সমুদায় দ্রব্য দ্বার! কৃতাতিথ্য হইয়া স্থখোপ- 
বিট হইলে মহধি ভরদাজ ধর্ম্মানুগত বচনে 
কহিলেন, রামচন্দ্র ! আমার সৌভাগ্য-ক্রমেই 
তুমি কুশল-শরীরে এই আশ্রমে উপস্থিত হই- 
যাছ। মহারাজ দশরথ যে তোমাকে অকারণে 
নির্বাসিত করিয়াছেন, তাহা আমি পূর্বেই 


শ্রবণ করিয়াছি; রাঁজকুমাঁর ! এই গঙ্গা-যমু- 


নার সঙ্গমস্থান অতি নির্জন, পরম-রমণীয়, 
নিরতিশয়-পবিভ্র এবং সর্বত্র বিখ্যাত ; যদি 
তোমার অভিরুচি হয়, আমার সহিত এই 
স্থানে অবস্থান কর; ইহা তপোবন-নিবাসী- 
দিগের সকলেরই সাধারণ স্থান। 

মহর্ষির মুখে এতাদৃশ বাক্য শ্রবণ করিয়া 
রামচন্দ্র কৃতাঞ্জলিপুটে কহিলেন, ব্রচ্মন ! 
যদি আমি আপনকার সহিত এখানে একত্র 
বাস করিতে পাই, তাহা হইলে আমার প্রতি 
আপনকার যথেষ্ট অনুগ্রহ. প্রকাশ কর! হয়, 
সন্দেহ নাই) পরস্ত তপোধন ! এই স্থান 
হইতে আমাদিগের রাজধানী নিতান্ত দূরবর্তী 
নহে; আমার বন্ধুবান্ধবগণ আমাকে দেখি- 
বার নিমিত্ত এই স্থানে সর্বদাই আগমন 





৬ 





অযোধ্যাকাণ্ড। 





১৬৯ 





করিবে, সন্দেহ নাই; এই কারণে আমি 
এই স্থানে বাস করিতে অভিলাষ করি- 


তেছি না। আমি বন্ধুবান্ধবগণের অপরিজ্ঞাত 


থাকিয়া লক্ষণ ও বৈদেহীর সহিত যে বনে 
নিরুদ্বেগে' স্থখসচ্ছন্দে বাঁস করিতে পারিব, 
যেখানে স্বখোচিতা জনক-নন্দিনীর হুদয় 
প্রফুল্ল থাকিবে, ঈদৃশ অন্য কোন নির্জন 
আশ্রম আমাঁকে বলিয়। দ্িউন। 

রাঁমচন্দ্রের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 
মহর্ষি ভরদ্বাজ একাগ্র হৃদয়ে মুহুর্তকাল চিন্তা 
পূর্বক কহিলেন, রামচন্দ্র ! এই স্থান হইতে 
দ্বাদশ ক্রোশ দূরে চিত্রকুট নামে বিখ্যাত 
গন্ধমাদন-গিরি-সদূশ একটি মহাগিরি আছে। 
এঁ পর্বতে বহুবিধ বানর ভন্গুক গোলাঙ্গুল 
প্রসৃতি সচ্ছন্দে ইতস্তত ক্রীড়া করিয়! বেড়া- 
ইতেছে। এ পর্বত সকলের পক্ষেই স্থখ- 
দায়ক, স্থদৃশ্ট, শ্রেয়স্কর ও অতীব পবিত্রতম। 
এপর্ববতে তপঃপরায়ণ মহধিগণ কুটার নির্মাণ 
করিয়া তপস্যা করিতেছেন। মানবগণ যত 
কাল এ চিত্রেকুট পর্ববতের শূঙ্নদর্শন করে, 
তত কাল তাহারা কল্যাণ প্রাণ্ড হয়, মোহে 
অভিভূত হুয় না, এবং একমাত্র ধর্ম্মানুষ্ঠানেই 
ভাহাদের মতি থাকে। 

তপঃপরায়ণ বহুসঙ্থ্য মহর্ষি এ স্থানে 
তপদ্যা করিয়! দিব্য-বিভূষণে বিভূষিত হইয়া 


কিরীটোজ্ঘল মস্তকে দেবলোকে গমন করিয়া-। 


ছেন। রখুনন্দন! এ স্থান নির্ভদন) আমি বিবে- 


চন! করি,বাসের নিমিত্ত এ স্থানই তোমাদের . 


মনোনীত হইবে। পুরুষমিংহ! তুমি, ভ্রাতা 
লক্ষণ ও সীভার সহিত এঁ আঁশ্রম-মগ্ডলে 


$৩ 


বান করিয়! সর্ধবতোনাবে হখী ও প্রাত-হুদয় 
হইতে পারিবে; অথবা! যদি তোমার অভিরুচি 
হয়, মার সহিত এই স্থার্নেই বাস কর। 
(হতাভিলাষী ধর্ম্মপরায়ণ মহর্ষি ভরঘ্বাজ, 
এইরূপ বাক্য বলিয়া! প্রিয়তম অতিথি রাম- 
চন্দ্র, লক্ষ্মণ ও সীতাকে অপূর্বব ভোগ্য বস্ত 
দ্বারা পরিতৃপ্ত করিলেন। মহানুভব রামচন্দ্র 
মহর্ষির সহিত একত্র আহার করিয়া উপ- 
বেশন পূর্বক বিবিধ বিচিত্র কথোপকথনে 
রজনী অতিবাহিত করিলেন। রর 
অনন্তর রজনী প্রভাত হইলে মহাঁত্বা 
রামচন্দ্র প্রাতংকৃত্য সমাধান পূর্বক প্রন্থলিত- 
হুতাশন-সদৃশ-তেজঃসম্পন্ মহর্ষি ভরদ্বাজকে 
কহিলেন, ভগবন! রাত্রি” অবসা'ন হইয়াছে; 
এক্ষণে আপনকাঁর অনুমতি হইলে আমরা 
যাত্রাকরি। মহর্ষি কহিলেন, রামচন্দ্র! স্্বাছু 
ফলমূল ও সলিল সম্পন্ন রমণীয় চিত্রকৃটই 
তোমার বাসের উপযুক্ত স্থান। তুমি সীতা 
ও লক্ষমণের সহিত এ স্থান হইতে যাত্রা 
করিয়া চিত্রকূট-পর্ধ্বতে উপস্থিত হইয়া 
বিশ্রন্ধ হৃদয়ে বিহার করিতে পারিবে । এ 
পর্বতের সন্নিহিত স্থানে হ্শীতল! মন্দাকিনী 


৪ 


প্রবাহিতা হইতেছে; ইহার জল অতীব 


স্স্বাছ। এই মন্দাকিনী-ভীরে হস্বাহু-ফল 

সুশোভিত বৃক্ষ সমুদায় শোভা বিস্তার করি, 
তেছে। রামচন্দ্র! এ স্থানে কিম্নর ও উরগ- 
গণ নিরস্তর বাস করিয়া! থাকে; ময়ূরের 
কেকারব সতত্ই শ্রুতিগোচর হইয়া! থাকে। 
বৎস! অ্প্য-মধ্যে দেখিতে পাইবে, সাতঙ্ক ও 
কুরঙ্গ-সমূহ চতুর্দিকে বিচরণ করিতেছে। ম্দী, 








১০) 








| ৯৭০ 





রামায়ণ । 





প্রশ্রবণ, গিরিপ্রস্থ, গিরিগুহা, খ্িরিকন্দর, 
গিরিনির্বর, এই সমুদয় রমণীয় প্রদেশে তুমি 
সীতার সহিত বিচরণ করিয়! অপূর্বব ৪ 
অনুভব করিবে। , 

রামচন্দ্র! অধুনা! তুমি, প্রহ্নউ-দাত্যুহ- 
টিটিভ-কোকিল-প্রভৃতি-পক্ষি-নিনাদে আনু- 
নাঁদিত বিবিধ-মভ-মাতজ- কুরঙ্গগণ-নিত্েবিত 
[ মঙ্গলময় হুরম্য ধরাধরে গমন করিয়া! আশ্রম 
নির্মীণ পুর্ববক অবস্থান কর। 





গপঞ্চপর্াশ সর্থ । 


য়নাতীরে বাপ। 

ইক্জাকু-নন্দন রাম ও লক্মবণ ভরঘাজা শ্রমে 
একরাত্তি অবস্থান পূর্বক মহর্ষির চরণ- 
তলে প্রণাম করিয়া চিত্রকূট-পর্ববতাতিমুখে 
গমন করিতে প্রবৃত্ত হইলেন। মহামুনি 
ভরঘ্বাজ, রামচন্দ্রকে যাত্রা করিতে দেখিয়া 
চিত্রকূট-পর্ববতের পথ বলিয়া দিতে আর্ত 
করিলেন, এবং কহিলেন, রামচন্দ্র! তুমি এই 
স্থান হইতে এই দিক দিয়া গমন পূর্বক 
বিবিধ আশ্রম দর্শন করিতে করিতে" কিয়ঘ্‌- 
দর অতিক্রম করিয়-যমুনা-নদী পার হইবে? 
এই মহাঁনদী ধমুনাতে কুভীর প্রভৃতি বহুবিধ 
জল্চর হিংস্র জন্ত রহিয়াছে; তুমি ভীরজাত 


রক্ষ-সমঘূহ হৃইতে শুষ্ক কাষ্ঠ সংগ্রহ পূর্বক. 
উদ্ভুপ নির্মাণ করিয়া তদ্দারা পর পারে উত্তীর্জ 


হইবে। এ যৃমুনা-তীরের খনতিছুয়ে শ্যাস- 
বট নামে বিখ্যাত একটি বিস্তীর্ণ বটবৃক্ষ 





রহিয়াছে; এই বৃক্ষের শাখা-প্রশাখায় বিবিধ 
বিহঙ্গকুল কুলায় নির্মাণ পূর্বক অবস্থীন করি- 
তেছে; ইহার হরিদ্র্ণ পত্র লমুদায়ের অদৃষট- 
পূর্ব শোভা বিস্তার হইতেছে ; এই বৃক্ষের 
নিকট যাহা! প্রার্থনা করা যায়, তাহাই সফল 
হয়। কল্যাণী সীতা যেন এই বৃক্ষকে নমস্কার 
করিয়া পৃজ। পূর্বক অভিলম্িত বর প্রার্থনা 
করেন। যদি তোমাদের ইচ্ছ। হয়, সেই 
স্থানে একদিন বাস করিবে অথবা বাস না 
করিয়াই চলিয়া যাইবে। 

এ স্থান হইতে দক্ষিণাভিমুখে এক 
ক্রোশ গমন করিয়া নীলবর্ণ একটি নিবিড় 
বন দেখিতে পাইবে । এ বনমধ্যে পলাশ, 
বদরী, বংশ, মধুক "ও. আস্ত প্রভৃতি বহুবিধ 
বৃক্ষ রহিয়াছে। উহা ই চিত্রকুট-পর্ব্বত-গ্মনের 
পথ। আমি অনেক বার এঁ পথে গমনা- 
গমন করিয়াছি। এ পথ অতীব রমণীয়। 
উহার মধ্যে ষধ্যে মুনিগণের আশ্রম রহি- 
য়াছে। এ পথে কণ্টক প্রভৃতি বনদোষ 
কিছুমাত্র লক্ষিত হয় না। মহর্ঘি ভরদ্বাজ 
এইরূপ আদেশ ও উপদেশ প্রদান করিয়া যে 
সময় বিনিবৃত্ত হয়েন; সেই দয় রাম, লক্ষণ |; 
ও সীত! তাহার চরণে প্রধিপাত করিলেন। 

মহর্ষি ভরদবাজ প্রতিনিবৃত্ত হইলে যহানু- 
ভব রামচন্দ্র, লক্ষণকে কহিলেন, সৌমিত্র! 
আমাদের অনেক পুখ্য-বল আছে যে, মহর্ষি 
আমাদিগেের প্রতি এভদুর অনুকস্পা প্রদর্শন: 
করিলেন । , তপন্থিবেশ-ধাঁয়ী পুরুষ-সিংহ 
রাম ও লক্ষ্মণ, সীতাকে অগ্রসর করিয়া! এই- 
রূপ কথোপকথন করিতে করিতে বমুনানদী- || 





তীরে উপস্থিত হইলেন। তাহারা কালিন্দী- 
জলের বিষম বেগ ও আোত দর্শন করিয়! 
কিরূপে পর পারে উতীর্ণ হইবেন, চিন্তা 
করিতে লাগিলেন। 

কিয়তক্ষণ পরে তাহারা কাষ্ঠ ও তীর- 
জাত বংশ দ্বারা উদ্ভুপ নির্মাণ করিলেন) মহা" 
বীর লক্ষাণ, জন্বু-শাখ! ও বেতস-শাখ। ছেদন 
পূর্বক সীতার উপবেশনার্থ আসন প্রস্তত 
করিয়া দিলেন। মহাত্মা রামচন্দ্র, লক্ষ্মীর 
ন্যায় অচিন্ত্য-শোভা-সম্পন্না ঈষত-লজ্জমান! 
নীতাকে উড়ুপের উপরি আরোহণ করাইয়া 
তাহার পার্খবদেশে বসন ভূষণ ও আরুধ-সমুদায় 
স্থাপন করিলেন । পরে রামচন্দ্র, লতার ন্যায় 
কম্পমাঁনা সীতাকে ধরিয়া উপবেশন করিলে 
লক্ষ্মণও উড্ভুপের উপরি উপবিষ্ট হইলেন । 
_ এইরূপে রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতী, সৃর্ধ্য- 
তনয় যমুনা নদী পার. হইতে আরম্ভ করি- 


'মাকে প্রণাম পূর্বক কহিলেন, দেবি ! আমি 
আপনি মঙ্গল করুন; যে সময় আমার পতি 


| সেই. সময় দ্য একশত-কলস স্বর! ও গো- 
| সহত্র দ্বারা 'আপনকার অঙ্চন! করিব । আপনি 


পালিত অযোধ্যা-নগরীতে গুনরাগমন করেন, 
তাহা করুন। বজনক-নন্দিত্বী, সীতা কৃতী 
গ্ললিপুটে এইরূপ প্রার্থনা করিতেছেন, এমত 
সময় উাছার! তীয়জ-বৃক্ষ-সমূহে হিয়া নি 
তীরে হরি হইলেন। 








অযোধ্যাকাণ্ড। 





লেন। যধ্যস্থলে উপস্থিত . হইয়া সীতা বমু- 
আপনাকে, অতিক্রম করিয়া যাইতেছি, । 


| প্রার্থনা করিবেন, যাহাতে ইহার মনঃপ্রীতি 
চতুর্দশ-বর্ষ-বনবাস-ব্রতত উদযাপন করিবেন, | 


মঙ্গল করুন; যাহাতে রামচন্দ্র ইক্ষাকু-। 





রামচন্দ্র,লক্ষাণ ও মীতা,তীরে উত্তীর্ণ হইয়া |. 
উড়ুপ পরিত্যাগ পূর্বক বমুনা নদীকে প্রণাম 
করি শ্যাম. বটতলে ঈীতল-চ্ছায়ায় গমন করি- 
লেন। জনক-নন্দিনী সীতা, শ্ামবটের পুজ। 
করিয়কৃতাপ্রলিপুটে প্রার্থনা-বাক্যে কহিলেন, 
মহাবৃক্ষ ! তোমাকে নমস্কার করি; আমার 
পতি' যেন চতুর্দশ-বর্ষ-বনবাঁস-ব্রত হইতে 
উত্তীর্ণ হয়েন। আমি প্রার্থনা করিতেছি, 
আমার বৃদ্ধ শ্বশুর কোশলাধিপতি দশরথ ও 
ভরত প্রভৃতি দেবরগণ চিরজীবী হউন ; আমি 
অযোধ্যায় প্রতিনিরৃত্ত হইয়া! কৌশল্যা ও 
স্থমিত্রাকে যেন জীবিত দেখিতে পাই। 

জনক-নন্দিনী সীত1 সত্যোপযাঁচন শ্যাম- 
বটের নিকট ভক্তিভাবে এইরূপ প্রার্থনা 
করিলে, সকলেই সেই শ্যামবটকে প্রদক্ষিণ 
পূর্ববক প্রণাম করিলেন। অনস্তর রামচন্জর 
লক্ষমণকে কহিলেন, সৌমিত্রে! তুমি সীতাকে 
লইয়! অগ্রে অশ্ে গমন কর, আমি অস্ত্র- 
খারণ পূর্বক পশ্চাৎ পশ্চাৎ গমন করি- 
তেছি। এই জনক-নন্দিনী যে ফল ব! পুষ্প 


হইবে, তুমি তাহাই প্রধান করিবে। বিদে- |: 
নন্দিনী সীতা বহু-পুষ্প-হুশোভিত অদৃষধপূর্বধ 
বৃক্ষ ও লতা স্দর্শন করিয়া রামচন্দ্রের নিকট 
সেই সমুদায়ের বিবরণ জিজ্ঞাসা করিতে 
লাগিলেন। লক্ষ্মণ সীতার পরিত্েষের 
নিমিত বহুবিধ রমার ফল ও রি আনিয়া 
দিতে প্রবৃত্ত হইলেন ।. 

. মহাত্সা রামচন্দ্র, লক্ষণ ও নী এই 
স্ূপে এক ক্রোশ পথ অতিক্রম করিয়া! নিবিড় 








ঞি 








১৭২ 


নীলবনে উপনীত হইলেন । ভীহার! সেই স্থানে 


একটি পবিত্র স্থগ বিনাশ পূর্ববক তাহার মাংস 
পাঁক করিয়া ভোজন করিলেন 

এইরূপে রাম, লক্ষাণ ও সীতা বনুবিধ- 
বিহঙ্গম-নিনাদে অনুনাদিত মবগযুখ-সমাকুল 
সেই বনে যৃখাভিলধিত বিহার করিয়া নদী- 
তীর-জাত সমুক্নত-রমণীয়-বৃক্ষতলে আবাদ 
গ্রহণ করিলেন। 


এপস 


ষট্পঞ্চাশ সর্। 


সস্পপগিি ী উ্০০০ 


চিন্রুকুট-নিবাস। 
অনন্তর বিভাঁব্রী প্রভাত হইলে ইন 
ভব রামচন্দ্র সুখ-শয়াঁন শ্রমক্লান্ত লক্ষমণকে 
ধীরে ধীরে জাগরিত করিলেন ও কহিলেন, 
সৌমিত্রে ! এ দেখ, বহুবিধ বিহঙ্গগণ মধুর 
রব করিতেছে । এক্ষণে যর্দি তোঁমার অভি- 
মত হয়, তাহা হইলে চল, আমরা যাত্রা 
করি। স্থখন্তপ্ত লক্ষ্মণ, ভ্রাতা কর্তৃক প্রতি- 
বোধিত হইয়া পথিশ্রম-ক্রাস্তি ও নিদ্র! পরি- 
হার পূর্বক উখ্িত হইলেন। ভীহারা তিন 
জনে বিশুদ্ধ সলিল দ্বারা মুখপ্রক্ষালনাদি 
পূর্বক শুচি হুইয়! সন্ধ্যাবন্দন সমাধানাস্তে 
যাত্রা করিলেন । তাহার! সেই দিবস চিন্র- 
কূট'ঠীর্বতে অবস্থান-বিষয়ে কৃত-নিশ্চয় হইয়া 
চিত্রকুটের পথাবলম্বন পূর্ববক ত্বরিত পদে 

গমন করিতে লাগিলেন 


" মহান্ুতব রামচন্দ্র অনতি- বীর্যকালমধোই | 


বিবিধ-বিচিত্র-পাঁদপ-নুশোৌভিত চিত্রকূট-বনে 


রামায়ণ। 


উপস্থিত হইয়! সীতাঁকে কহিলেন, বৈদেহি! 
এই মালিনী'নদী-তীরস্থিত পর্বত-প্রদেশে 
কীদৃশ অপূর্ব বহুবিধ বিকসিত কুম্থমরাজি 
বিরাজিত হইতেছে! স্থলোচনে ! এ দেখ, 
শীতকাল অর্তীত হওয়াতে গ্রন্ফুটিত কিংশুক- 
পুষ্প-সমুদায় প্রত্বুলিত হুতাশনের ন্যায় মনো" 
হর শোভা ধারণ করিয়াছে; এদিকে দেখ, 
মন্দাকিনী-তীরে কর্ণিকার-বন, প্রদীপ্ত-কাঞ্চন- 
সদৃশ রুচির" কুম্থম-নিকরে শোভমান হই- 
তেছে; এ দেখ, বিল্ব, পনস, তিন্দুক, ভল্লা- 
তক প্রভৃতি বৃক্ষ সমুদাঁয় ফলভারে অবনত 
হইয়। অদৃষ্টপূর্বব শোভা বিস্তার করিতেছে । 
বৈদেহি ! আমর! এখানে কেবল ফলদ্বারাই 
জীবন ধারণ করিতে 'পারিব। আহ] ! আমর! 
যে এই চিত্রকূটে আসিয়াছি, ইহা! দেব- 
লোক-সদৃশ মনোরম স্থান। 
লক্ষ্মণ! এ দেখ, চিত্রকৃট-পর্ববতে মধু- 
মক্ষিকাগণ মধুসঞ্চয় 'পূর্বক কেমন অপূর্বব 
ক্ষৌদ্রপটল বিনিন্মীণ করিয়াছে! এই লম্বমান 
ভ্রোণ-পরিমিত ক্ষোদ্রপটল-সমুদায় কি রম- 
শীয় শোভা বিস্তার করিতেছে ! এদিকে দেখ, 
দাত্যুহগণের শব্দের সহিত শিখগ্ডিগণও রব 
করিতেছে; জল-কুকুভগণ উচ্চরব-করিয়! যেন 
উহ্বার্দিগকে উপহাস করিতেছে ). এই দেখ, 
বনমধ্যে কলকণ্ কোকিলকুলের কুছুরব শ্রবণ 
করিয়া প্রমুদিত মধুমত্ত মধুপগণ ৭৭ স্বরে 
গ্লান করিয়াই যেন কুহুমমমূহে বিচরণ করি- 
তেছে।, ৃ 
বৈদেছি! এ দেখ, মন্দাবিনী, তীরে প্রত্যেক 
মহীরুহতলে প্রচুর পরিমাণে পুষ্পপুঞ্জ প্রকীর্ণ | 





৪ 








অফোধ্যাকাণ্ড। 


পপাপশিসীপিস 


১৭৩ 





রহিয়াছে; বোধ হইতেছে যেন, কোন ব্যক্তি 
আমাদের নিমিত্ত কুস্থম-শয্যা-সমূহ প্রস্তুত 
করিয়! রাখিয়াছে ; হশ্োণি! এদিকে দেখ, 
স্থপরিষ্কৃত নির্শাল শিলাতিল;সমুদ্দায় লতা- 
মণ্ডপে সমাচ্ছন্ন হইয়! অপূর্ব ক্রীড়া-গৃছের 
ন্যায় রমণীয় শোভ ধারণ করিয়াছে; পরিয়ে! 
এই পর্বতে মন্ত মাতঙ্গগণ বিচরণ করি- 
তেছে; বিবিধ বিহঙ্গগণের সথমধূর নিনাদে 
চতুর্দিক নিনাদিত হইতেছে; ইহার সকল 
স্থানই নানাবিধ মুগগণে আকীর্ণ। আঁমরা 
এই রমণীয় কাঁননে পরম সুখে বিচরণ করিব ) 
তৃমিও আমার সহিত এই স্থানে পরম-জীত 
হৃদয়ে কালাতিপাত করিতে পারিবে । 

রাম, লক্ষ্মণ ও সীতী এইরূপে মন্দাকিনী- 
সন্নিহিত বনরাজি সন্দর্শন করিতে করিতে বন্ু- 
বিধ-কুম্থম-নিকর-স্থশোভিত চিনত্রকুট পর্ববতে 
উপনীত হইলেন। তাহারা বিবিধ-বিহঙ্গ- 
সমাকুল বহু-ফলমুল-সমলক্লৃত শ্থস্বাছু-সলিল- 
সম্পন্ন রমণীয় ধরণীধর প্রাপ্ত হইয়া! পরম 
পরিতোষলাভ করিলেন। 

মহানুভব রামচন্দ্র, লক্ষণকে কহিলেন, 
ভ্রাত ! এই পর্বতে বহুবিধ ফলমূল রহি- 
যাছে; এখানে জীবিকার নিমিত্ত কোনকপ 
কফ স্বীকার করিতে হইবে না; বিশেষত 
এই ধরাধর বিবিধ-বিচিত্র-বৃক্ষলতায় সমা- 
চ্ছন্ন ও অতীব মনোহর । এই স্থানে হাতা 


ষহর্ষিগণ 'বাঁপ করিতেছেন; এই স্থানেই 
আমাদিগের বাম করা শ্রেয়। আইস, এই । 


স্থানেই কুটায় নির্মাণ করিয়৷ অবস্থান কনা 
যাউক। 





এইরূপ কখোঁপকথন করিয়া রাঁম, লক্ষ্মণ 
ও সীত1 মহর্ষি বাঙ্সীকির১৬ আশ্রমে প্রবিষ্ট 
হইযলন এবং সকলেই কৃতাঞ্রলিপুটে সমীপ- 
বর্তা হইয়া তাহাকে প্রণাম করিলেন | ধর্শা- 
পরাঁয়ণ মহর্ষি বাল্ীকি প্রমুদিত হৃদয়ে 
স্তাহাদিগকে অভ্যর্থনা করিয়া ,উপবেশনার্থ 
আসন প্রদান করিলেন, এবং কুশল প্রশ্ন 
পূর্বক পরিচয় জিজ্ঞাসা করিলে মহাবান্থ 
রামচন্দ্র যথাযথ স্বমস্ত নিজ বৃতাস্ত বন 
করিলেন । ** 
অনন্তর মহীন্ু ভব রামচন্দ্র ,লক্ষাণের প্রতি 
আদেশ করিলেন যে,সৌমিত্রে ! এই স্বানেই 
বাস করিতে আমার অভিলাষ হইতেছে; 


তূমি কুটার-নির্মাণের নিমিত্ত দৃ়তর কাষ্ঠ: 


সমুদায় আহরণ কর। প্রাতৃ-বতসল লক্ষ্মণ, 
র্লামচন্রের আদেশ-বাঁক্য শ্রবণ করিবামাত্র 
বহুবিধ-বৃক্ষ-চ্ছেদ্দন পূর্বক আনয়ন করিতে 
লাঁগিলেন। 

তখন রাম ও লক্ষাগ, দেই চিত্রকুট- 
পর্বতপ্রস্থে নির্মল-সলিল-সন্গিহিত' নির্জন 
প্রদেশে আশ্রম নির্মাণ করিতে আরম্ত করি- 
লেন; তীহারা বনাস্তর হইতেও গঙ্জ-ভগ্ন 
বৃহৎ কাষ্ঠ সংগ্রহ পূর্ধবর দৃঢ়তর লতা স্বারা 
বন্ধন করিয়া ছুইটি পর্ণকুটায় নিরাশ করি- 
লেন। কুটার-্য়ের উপরিভাগে বৃঙ্ষশাখা ও 


রক্ষপর্ণ প্রদান পূর্বক সমাচ্ছা্দিত করিয়া: 


ফিলেন। পরে লক্ষাণ পর্ণশালার অভ্যন্তর- 
ভাগ পরিষ্কৃত বরিতে লাগ্রিলেৰ ১ সামান্য 
লাবখ্যবতী বিদেছ-রাজ-নন্দিমী, সৃতিকা ধারা 
সেই ই লেপন কয়িলেন। 





১৭৪ 

এইরূপে আশ্রম বিনিশ্ম্িত হইলে ধর্্মপরা 
য় রামচন্দ্র, লক্ষ্ণকে কহিলেন, সৌমিত্রে ! 
তুমি অবিলম্বে একটি মৃগবধ করিয়া 'চরু 
প্রস্তুত কর; আমি চরু দ্বারা আশ্রম-দেবতা- 
দ্িগের অর্চনা করিতে অভিলাষ করিতেছি। 
মহানুভব রামচন্দ্রের, ঈদৃশ আদেশ প্রাপ্ত 
হুইয়া মহাবীর লক্ষণ অরণ্য-মধ্যে প্রবেশ 
পূর্বক একটি কৃষ্ণ মগ বধ করিয়া আনয়ন 
করিলেন; পরে তিনি ,সেই মাংস সংস্কার 
পুর্ববক অগ্নি প্রন্বালিত করিয়া! পাঁক করিতে 
আরম্ভ করিলেন। 

মহাত্মা! লক্ষণ এইরূপে ম্বগমাঁস পাঁক 
করিয়া রামচন্দ্রের নিকট আগমন পূর্ববক' 
কৃতাঞ্জলিপুটে কহিলেন, আর্ধ্য! আঁমি আপন- 
কার আদ্ৰানুসারে. অরণ্য হইতে কৃষ্ণ স্ব 
আনয়ন করিয়া উত্তমরূপে পাক করিয়াছি) 
আপনি এক্ষণে এই মাংস ছারা অভীষ 
দেবতাদিগের অর্চনা করুন। 

ধর্্মনিষ্ঠ রামচন্দ্র, লক্ষমণের নিকট এই 
বাক্য শ্রবণ করিয়া সরান পূর্বক যথাবিধানে 
মন্ত্রজপ করিতে আরম্ত করিলেন ;. অনস্তর 
তিনি মন্ত্রপাঠ পূর্ববক প্রজ্বলিত হুতাশনে 
হোম করিয়া দেবগণু ও পিতৃগণের উদ্দেশে 
হুব্য মাংস আহুতি প্রদ্ীন করিতে লাগিলেন; 
পরে তিনি পবিত্রের উপরি বলি ও জলাঞ্জলি 
প্রদান করিয়া! ভূত-বলি প্রদান পূর্ববক লক্ষা- 
ণের সহিত (একত্র উপবিষ্ট হইলেন! তাহার! 
উভয়ে বিশুদ্ধ পর্ণ-পুটে ছুতশেষ মাংস স্থাপন 
পূর্বক ভোজন করিতে লাগিলেন; জনক. 
নন্দিনী সীতা, ভর্ডা ও দ্রেবরকে মাস 


রামায়ণ। 





পরিবেশন করিয়! পর্ণকুটীর-প্রান্তে একান্তে 
উপবেশন পূর্বক অবশিষ্ট মাংস কিঞ্চিৎ 
ভোজন করিলেন। 

মহাঁনুভব রামচন্দ্র ও লক্ষ্মণ, বিবিধ-বিহ- 
ক্গম-নাদে অনুনাদ্িত বিচিত্র-কুস্থম-স্তবক- 
সমূহ-স্থশোভিত স্বমনোহর চিত্রেকুট-পর্ব্বতে 
বান করিয়া পরম-পরিতুষ্ট-ৃদয় হইলেন। 
তাহারা তিন ,জনেই বিচিত্র চিত্রকুট-পর্ব্ত, 
স্ৃতীর্ঘ মন্দাকিনী ও বহুল-ফল-পুষ্প-হ্থশোভিত 
তট-প্রদেশ প্রাপ্ত, হইয়া নির্ববাসন-জনিত 


| ছুংখ বিস্থৃত হইয়া গেলেন। 


সপ্তপঞ্চাশ সর্গ। 
তুমন্ত্রের প্রত্যাবর্তন 

ওদিকে নিষাদপতি গুহ রামচক্জ্রকে 
গঙ্গার পর পারে উত্তীর্ণ ও ক্রমে দৃষ্টিপথের, 
অতিক্রান্ত হইতে দেখিয়া বহুক্ষণ পর্য্যস্ত 
সুমন্ত্রের সহিত রামচন্দ্রের গুণানুবাদ পূর্বক 
শোক ও বিলাপ করিয়া! পরিশেষে অতীব 
ছুঃখার্ড হৃদয়ে গঙ্গা-তীর হইতে প্রতিনিবৃত্ত 
হইলেন) তিনি শ্বপুরে অবস্থান পূর্ববক, রাম- 
চন্দ্রের প্রয়াগে ভরদ্বাজ-আশ্রমে গমন, তথায় 
অতিথি সৎকার এবং চিত্রকুট-পর্ববতে গমন 
প্রসৃতি. সমুদায় বিষয়ের অন্ুসন্ধীন লইতে 
লাগ্িলেন। সি 

এদিকে শ্ুমন্ত্র নিষাদ-রাজের সম্মতি 
গ্রহণ পূর্বক অতীব বিষঞ্জ হৃদয়ে রথে অশ্ব- 
যোজন! করিয়া! অযোধ্য। নগরীতে প্রতিগমন 
করিলেন। তিনি অত্যঙ্পকালের মধ্যেই বহু || 











অযোধ্যাকাণ্ড। 


দেশ, গ্রাম, নগর, নদী ও জলাশয় প্রভৃতি 


অতিক্রম করিয়া পর দিন অপরাহ্ন সময়ে | 


অযোধ্যা-রাজধানীতে উপস্থিত হইলেন ; 
দেখিলেন, তত্রত্য স্ত্রী পুরুষ সকলেই একাস্ত 
কাতর হইয়া দীন ভাঁবে করুণ স্বরে রোদন 
করিতেছে; সকল স্থানই শুন্য; সকল স্থাঁনই 
নিরানন্দ; সকল স্থানই কোলাহল-পরিশুন্য; 
সকল স্থানই আমোদ-প্রমোদ-বিরহিত। এই 
সময়ে এই অযোধ্যা নগরী প্রস্লান পঙ্কজ- 
বনের সৌসাদৃশ্য লাভ করিয়াছিল। স্থমন্ত্র 
ন্ুমন্ত্র/শোভা-বিহীন নির্জন পুরী প্রবেশ কালে 
তাঁদৃশ অবস্থা সন্দর্শন করিয়। চিন্তা! করিতে 
লাগিলেন, তুরঙ্গ, মাতঙ্গ নর নরনায়ক রত্ব 
প্রভৃতি সমেত সমস্ত অযোধ্যা নগরীই কি 
রামচক্দ্র-নির্বাসন-জনিত শোকাগ্নি ঘার| দগ্ধ 
হইয়। গিয়াছে! 

নিতান্ত-ব্যথিত, নিরতিশয়-কাঁতর-হৃদয় 
সমন্ত্র, শোকাকুলিত হৃদয়ে এইরূপ চিন্ত। 
করিতে করিতে নিশ্প্রভ রথ দ্বারা পুরী-মধ্যে 
প্রবিষ্ট হইতে লাগিলেন। স্বমন্ত্রকে প্রবেশ 


- করিতে দেখিয়া শতসহত্র লোক, “রামচন্দ্র 


কোথায়! রামচন্দ্র কোথায়! এই কথা 
জিজ্ঞাসা করিতে করিতে রথের দিকে ধাব- 
মান হইতে লাগিল । হুমক্্র কহিলেন,মহাত্। 
রামচন্দ্র, গঙ্গাতীর হইতে আমাকে বিদায় 
করিয়! দিয়াছেন; তিনি গঙ্গার পর পারে 
উতভীর্ণ হইলে আমি অযোধ্যা রাতে প্রতি 
নিরত হইতেছি। 

রামচন্দ্র গঙ্গার পর পায়ে উত্তীর্ণ হ 
| | ছেন, এই সংবাদ শ্রবণ করিবামাত্র পৌরগণ, 


১৭৫ 


হা ধিকৃ! হা ধিক! হায়! আমর! হত 
হইলাম! হায়! আমরা হত হুইলাম! এই, 
বলিয়া! বাম্প-পর্ধযাকুল লোচনে রোদন 
করিতে আরম্ভ করিল। শ্বমন্ত্র গমন করিতে. 
করিতে শুনিতে পাইলেন, প্রজাগণ এক 
এক দল এক এক স্থলে মিলিত হইয়া 
বলাবলি করিতেছে, হায়! এই নির্লজ্জ 
সুমন্্র আমাদের রামচন্দ্রকে অরণ্যে পরিত্যাগ 
করিয়! এখানে পুনরাগুমন করিল ! আমরাও 
অতীব নির্ঘণ, অতীব নির্লজ্জ; আমরা 
দেই পুরুষসিংহ রামচন্দ্র ব্যতিরেকে কি 
রূপে প্র্ষ্ট হৃদয়ে পুনর্বার মহোৎসব- 
সমাজে 'বিহার করিব ! হায়! কিরূপে প্রজা- 
গণের প্রিয় কার্ধ্য হইবে, কিরূপে প্রজাঁগণের 
মনোরথ পুর্ণ হইবে, কিরূপে প্রজাগণ সুখ- 
ভাঁজন হইবে, নিরন্তর এই চিস্তা করিয়া 
সেই মহাত্মা, সকলকে পরিপালন করিয়া 
আমিয়াছেন! অন্তঃপুর-রমণীগণ বাতায়ন- 
সমিধানে দণ্ডায়মান হইয়া! বলিতে লাগিল, 
এই হতভাগ্য স্মন্ত্র কি নিমিত্ত রামচন্দ্রকে, 
পরিত্যাগ করিয়া পুনরাগমন করিল ! 

সারথি স্থমন্ত্র, এইরূপ বন্থুবিধ কথা শ্রবণ 
করিতে করিতে দুঃখার্ত হৃদয়ে মুখ আচ্ছাদিত 
করিয়! রাজ-ভবনের অভিমুখে গমন করিতে 
লাগিলেন; তিনি রথ হইতে অবতীর্ণ হইয়া |: 
রাজভবনে প্রবেশ পূর্বক শোক-সম্তগু-জনগণা-... 
কীর্ণ শোভাবিহীন সপ্ত কক্ষ অতিক্রম করি" | 


| লেন; তিনি গমনকাঁলে দেখিলেন, প্রাসাধ 


শিখর-স্ছিত ছুঃখার্ত রাজ-মহিলাগণ-করুপনথরে 
বিলাপ করিতেছেন ; তাহারা বলিতেছেন, 








রাষায়ণ। 





এই স্থমন্ত্র রামকে লইয়া! গমন করিয়া- 
ছিলেন; এক্ষণে রাঁমকে পরিত্যাগ করিয়া 
আগমন করিতেছেন! কৌশল্যা যখন ইহাকে 
জিজ্ঞাস! করিবেন. যে, রামচন্দ্র কোথায় ? 
তখন ইনি কি উত্তর দিবেন! আমরা 
বিবেচনা রলুরি, জীবন ধারণ করা, যেরূপ 
স্থখ-সাধ্য নহে, ম্বত্যুও সেইরূপ “সহজে 
হয়না; দেখ, প্রিয়তম তনয় রামচন্দ্র 
নির্বাসিত হইলেও কৌশল্যা জীবন ধারণ 
করিতেছেন ! 

রাজ-মহিমী-গণের তাঁদৃশ অবিতথ বাক্য 
শ্রবণ করিতে করিতে স্থুমন্ত্র, শোকাগ্নি দ্বারা 
দহামান হইয়] রাজভবনের অভ্যন্তরে প্রবিষ্ট 
হইলেন। তিনি একান্ত কাতর হৃদয়ে গৃহাঁ- 
ত্যন্তরে প্রবিষ্ট হইয়া দেখিলেন, মহারাজ 
দশরথ, পুত্র-শোকে নিমগ্ন, একান্ত কাতর, 
বিষর্ন-হৃদয়, প্রতিভা-পরিশুন্য, নিঃস্ব ও 
নিস্তেজ হইয়! রহিয়াছেন। 

17 স্থমন্ত্র মহারাজের সমীপবর্তী হইয়। প্রথি- 
1পাত পূর্বক কৃতাঞ্জলিপুটে রামচন্দ্রের উপ- 
দেশানুরূপ সমুদায় বাঁক্য নিবেদন করিতে 
আরস্তভ করিলেন; মহারাজ দশরথ, প্রিয় 
পুত্রের তাদশ মর্্ভেদী বাক্য শ্রবণ করিয়া 
ছঃখ-শোকে অভিভূত,উদ্ভ্রান্ত-হৃদয় ও সংজ্ঞা- 
বিরহিত হইয়া আনন হইতে ভূতলে মিপ- 
তিভ হইলেন। মহীপতি দশরথকে সিংহা- 
সন্ত ও ভূতলে নিপতিত দেখিয়া অস্তঃ- 
পুর-চান্ধিণী রষণীরা বাছ উত্তোলন পূর্ব্বক 


উচ্ৈঃস্বরে ক্লোদন : করিতে "লাগিলেন ; 
ললিত হনিতানিতিকে পতিত ওষুঙ্ছিত 


দেখিয়া উত্থাপন করা'ইতে লাগিলেন । এই 
সময়ে দেবী কৌশল্যা শোকে অতিভূতা হইয়া 
কহিলেন, মহারাজ! অরণ্য হইতে দু্ষর-কর্ঘ্ম- 
কারী রামচন্দ্রের এই দূত আসিয়াছে; আপনি 
কি নিমিত্ত সেই প্রিয়তম পুত্রের সংবাদ 
জিজ্ঞাসা করিতেছেন না! যদি আপনি নিষ্ঠুর 
ও নির্বণের কার্য্য করিয়াই লঙ্জীবশত এই- 
রূপ মোহাভিতূত হইয়া থাকেন, তাহা হইলে 
এক্ষণে উত্থিত হউন, এক্ষণে লজ্জ! করিবাঁর 
সময় নহে); এখন আপনি লজ্জা পরিত্যাগ 
করিয়া সমুদায় বৃত্তান্ত জিজ্ঞাসা করুন । 

মহারাজ! আপনি কি নিমিত্ত অধুনা 
স্থমন্ত্রে নিকট আমার প্রিয় পুত্রের সংবাদ 
জিজ্ঞাসা! করিতেছেন না! মহারাজ ! আপনি 
যাহার ভয়ে আমার রামচন্দ্রের সংবাদ লইতে 
কুশ্িত হইতেছেন, আপনকার সেই প্রিয়তমা 
কৈকেয়ী এখানে নাই; আপনি নিঃশঙ্ক চিভে 
স্থমন্ত্রের সহিত কথোপকথন কর্ন! দেবী 
কৌশল্যা বাম্প-বিব্লব শ্বরে মহারাঁজফে এই- 
রূপ দারুণ মর্ধ্রভেদী বাক্য বলগিয়। শোকে 
অভিভূতা! ও মুচ্ছিতা হইয়! ধরণীতলে নিপ-' 
তিতা হইলেন। 

দেবী কৌশল্যা নি হৃদয়ে 
এইরূপ বিলাপ করিতে করিতে তলে 
নিপতিত হইয়াছেন এবং মহারাজও ভৃ- 
শয্যায় পতিত রহিয়াছেন ফেখিয়া রাজি- 
মহিষীরা সকলেই করুণ স্বরে রোদন করিতে 
লাগিলেন। 

' অযোধ্যা নগরীর যান আঁবাল-বৃদ্ধ- 
বনিতা সকলেই মহাত্মা রামচক্জের শূন্য রথ |. 








অযোধ্যাকাওড। 





পট 


৯৭৭ 





দর্শন এবং রাঁজ-মহিষী-গণের রোদন-ধ্বনি 
শ্রবণ করিয়া একাস্ত কাতর হৃদয়ে রোদন 
করিতে লাগিল । 


০ 


অপধণশ সর্থ। 





রামচন্ত্রের সংবাদ-কথন। 

অনস্তর মহারাজ দশরথ, পুনর্ববার সংজ্ঞা 
লাভ করিয়া উত্থান পূর্বক আসনে উপবিষ্ট 
হইয়া স্থষস্ত্রকে জিজ্ঞাসা করিতে আরম্ভ 
করিলেন। তিনি অরণ্য-বদ্ধ কুঞ্জরের ন্যায় 
অশ্রঃপূর্ণ নয়নে মুহমুঘ শোকোঞ্জ দীর্ঘ নিশ্বাস 
পরিত্যাগ করিতে করিতে, রথ-ধুলি-ধূনরিত 
শরীরে কৃতাঞ্জলি-পুটে দণ্ডায়মান হ্বমন্ত্রের 
প্রতি দৃষ্টিপাত করিয়া! বাষ্পগদগদ কণ্ঠে দীন 
বচনে কহিলেন, হমন্ত্র! আমার রামচন্দ্র 
কোথায় গিয়াছে ? কিরূপ আছে ? কোথায় 
বাম করিবে? সমুদায় আনুপূর্িবিক বল। বস 
রাম, কোথা হইতে তোমাকে বিদায় করিয়া 
দিয়াছে! আমার রামচন্দ্র চিরকাল পরম- 
হুখ-সন্ভোগে পরিবর্ধিত হইয়াছে ; এক্ষণে 
আমার সেই স্কুমান কুমার কিরূপে আহা 
রাদি করিতেছে! রাজকুমার, হইয়! কিন্ধপেই 
বা ছুতলে শয়ন করিয়া দিদ্র! যাইতেছে ! 
আমার রাহচন্দ্র, সিংহব্যাত্র-সনীক্যপ-সমাকুল 
বিজন ছারণ্যে কিন্ধগে অন্ধের ন্যাম গা্ঘ- 

অঞ্চারশে-বিচয়ণ করিতেছে! :. | 
. যাহার গম্ম-কালে সাত, তুর, রখ ছ 
মরগ্বগ জনুখমন করিত, হাক 4. আমার:ষেই | 


এ 


স্থকুমার কুমার রামচন্জর,এক্ষণে কিরূপে একাকী 
বিজন অরণ্যে বিচরণ করিতেছে ! রাম, লক্ষ্মণ 
ও বৈরদহী,কৃষ্ণসর্প ও হিংঅজস্ত-সমাকূল ভীষণ 
অরণ্যে কিরূপে রহিয়াছে ! আমার রামচন্দ্র, 
লক্ষণ ও কুমারী তপস্থিনী বৈদেহী,রথ হইতে 
অবতীর্ণ হইয়! কণ্টকাকীর্ণ ভূর্গম অরণ্যে কি 
রূপে" পাচারে গমন ' করিয়াছে ! অসীষ- 
তেজঃ-সম্পন্ন স্বকুমীর কুমার লক্ষণ, ভ্রার্তৃ- 
বৎসলতা নিবন্ধন কিরূপে মহান্ুভব রাম- 
চন্দ্রের অনুগামী হইয়াছে! রঃ 

স্বমন্ত্র! তুমি নর-নারায়ণের ন্যায় তপ- 
স্যানুষ্ঠানে দীক্ষিত আমার পুত্রদ্বয়কে ষে 
দর্শন ফরিয়াঁছ, তাহাতে তোমারি জন্ম সফল 
হইয়াছে ও তুমিই কৃতকার্ধ্য হইয়াছ। সমন্ত্র! 
মহাতেজ। রামচন্দ্র কি বলিয়াছে ? লক্ষাণই 
বা আমাকে কি বলিয়া! পাঠাইয়াছে ? পতি- 
পরায়ণ। সাধ্বী সীতা তোমাকে কি বলিয়া 
দিয়াছেন ? বল। স্বমন্ত্র! আমার রাম, লক্ষ্মণ 
ও মীতা, বনগমন করিয়া! কিরূপে অবস্থান 
করিতেছে ? রিরূপে ভোজন করিতেছে ? 
কিরূপ কথা-বার্তা বলিয়াছে ? তৎসযুদধায় 
বৃত্তান্ত আমার নিকট আদ্যোপান্ত রর্ণন 
কর। ' 

মহারাজ দশরথের ঈদৃশ বাক্য শ্রেগ | 
করিয়। সুমন্ত্র বাম্প-গদগদ কণ্ঠে যথা যক্স নুসজ্জ- | | 
মান বচনে আনুপূর্বিবিক সমস্ত বৃতবাস্ত বঙ্গিতে | 
লাগিলেন। তিনি রামছজ্ঞের অযোধ্যা নগরী 1 
হইতে. যাত্রা, অব্গি..গৰা এ ৃ 
পর্যন্ত আন্থপূরিরিকছ জমানমিতুরগ নি করিব ূ 
পরিশেষে রছিলের। মহাঁয়াজ সহমত 














5৭৮ 


বল রামচন্দ্র আমাকে আলিঙ্গন করিয়া আপন- 
কার উদ্দেশে প্রণাম পূর্ধ্বক কৃতাঞ্জলিপুটে 
দণ্ডায়মান হইয়া কহিলেন; স্থমন্ত্র! আপনি 
মহারাজের নিকট উপস্থিত হইয়া! আমার 
বাক্যান্ুসারে অবনত মস্তকে প্রণাম পূর্বক 
প্রথমত কুশল সংবাদ জিজ্ঞাসা! করিবেন। 
সর্ববাঙ্গীণ কুশল- সংবাদ জিজ্ঞাসার পর জামার 
বাক্যান্ুলারে পিতার নিকট নিবেদন করিবেন 
যে, মহারাজ! আমার প্রতি অনুগ্রহ প্রকাশ 
করিয়া আমাদের নিমিত্ত শোক বা পরিতাপ 
করিবেন না। রাজেন্দ্র! অবনী-মগুলে জন্ম 
পরিগ্রহ করিয়া মনুষ্যমাত্রই নিজ নিজ 
শুভাশুভ অদৃক্ট-কল ভোগ করিয়! থাকে; 
প্রভো ! এই কারণে আমাদের জন্য শোক- 
সম্তাপ করিবেন ন!। আপনি যদি আমার 
প্রিয়-কামনা করেন, তাহা হইলে আমাদের 
নিমিত্ত শোকাভিভূত হওয়! আপনকার বিধেয় 
হইতেছে না। 
রামচন্দ্র পুনর্ববার বলিয়া দিয়াছেন যে, 
দুমন্ত্র! আপনি আমার প্রত্যেক মাতার নিকট 
গমন করিয়। ভক্তি-সহকারে পুনঃপুন প্রণাম 
পূর্বক কুশল-প্রশ্ন জিজ্ঞানা করিবেন, এবং 
আমার বাক্যানুমারে অন্তঃপুরস্থিত সকল- 
কেই যথাযোগ্য আমার প্রণামাদি জানাইয়! 
আমাদের শারীরিক কুশল-সংবাদ নিবেদন 
করিরেন। 
মহান্ভব রামচন্দ্র পরিশেষে টি 
ষে, হুমন্ত্র! আপনি জননী কৌশল্যার নিকট 
গমন পূর্বক আনার সাস্টাঙ্গ প্রপামজানাইয়। 
বলিবেন, দ্বেবি.! মহারাজ কামার. শোকে 


- শ্বামায়ণ। 


একান্ত-কাতর হুইয়া পড়িয়াছেন, ঈদৃশ অব- 
স্থায় আপনি তাহাকে পরুষ বাক্য বলিবেন 
না; আমি আমার প্রাণ দ্বার ও পুনঃপ্রত্যা- 
গমন দ্বারা আপনাকে দিব্য দিতেছি,আপনি 
কোন মতেই 'মহারাজকে নিষ্ঠুর বাক্য বলি- 
বেন না; আপনি দেবতার ন্যায় তাহার 
পুজা ও সেবা-শুশ্রাধা করিবেন। দেবি ! 
আপনি নিয়ত ধর্মপরায়ণ। হইয়া! যথাসময়ে 
অগ্নিশরণে গমন পূর্ববক দেবতার আরাধন। 
করিবেন, এবং দেবতার ন্যায় পতির চরণেও 
ভক্তি রাখিবেন। মাত! আপনি অভিমান 
ও মান পরিত্যাগ করিয়া আমার সমুদায় 
মাতৃগণের প্রতি বাৎসল্য ভাব প্রদর্শন করি- 
বেন। মহারাজ কৈকেয়ীর নিকট যাহাতে 
স্ষ্থ হৃদয়ে অবস্থান করিতে পারেন, আপনি 
তদ্বিষয়ে যত্বুবতী হইবেন । মাত ! মহীপালের 
প্রতি যেরূপ ব্যবহার করিতে হয়, কুমার ভর- 
তের প্রতি সেইরূপ রাজোচিত ব্যবহার 
করিবেন, আঁপনি রাজধর্শা স্মরণ করিয়। দেখুন, 
বয়োজ্যেষ্ঠ না হইলেও রাজগণ অর্থ নি 
সর্বজ্যেষ্ঠ | 

হুমন্ত্র! আপনি ভরতকে আলিজন করিয়া 
আমার বচনামুসারে কুশল জিজ্ঞাসা! পূর্বক 
বলিবেন, ভরত! তুমি যৌবরাজ্যে অভিষিক্ত 
হইয়া নিরস্তর মহারাজের পুঁজ! “ও মেধা 
শুশ্রষ। করিবে? তুমি আমার প্রন্তি স্বেহ 
নিবন্ধন এইরূপ ভাবে মহারাজেন্স দেবা কিরে 
ঘে, তিনি যেন:আঙ্গার 'নিদিত্ত উৎকষ্চিত 
ও পোরাকুলিত নাহয়েন।-তুমি লয়ুদাযনাত |]. 
গণের, প্রতি সমভাবে ভক্তি প্রফশনি করিবে 4]. 








অযোধ্যাকাণ্ড। 





১৭৪ 





মহারাজ ! আপনকার পুত্র মহাত্মা রাম- 
চন্দ্র, কেকয়ী-নন্দন ভরতের প্রতি এইরূপ 
ধর্মান্থুগত উপদেশ প্রদান করিতে করিতে 
বাঙ্পাবেগ সংবরণ করিতে অসমর্থ হইয়া 
নয়নজল পরিত্যাগ করিতে লাগিলেন । 

এই সময় শ্ুমিত্রাতনয় লক্ষমণ, ঈষৎ 
রোষ-পরতন্ত্র হইয়া! দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
পূর্বক কহিলেন, স্থমন্তর! পিতার চরণে আমার 
সাটাঙ্গ প্রণিপাত জানাইয়া জিজ্ঞাসা করি- 
বেন, মহারাজ ! কোন্‌ অপরাধে আঁপনি 
অসামান্য-গুধ-সম্পন্ন জ্যেষ্ঠ পুত্রকে নির্ববা- 
মিত করিলেন ? 

মহারাজ ।আমি কঠোরতা নিবন্ধন কোঁন 
সময় আপনকার অপ্রিয় কার্য্য করিয়া থাকিতে 
পারি, পরন্ত দোষ-স্পর্শপরিশুন্য উদার- 
চরিত আধ্য রাঁমচন্দ্রকে যে আপনি কেন 
পরিত্যাগ করিলেন, তাহার কারণ কিছুই 
বুঝিতে পারিতেছি.না! আপনি কৈকেয়ীর 
পরিতোষের নিমিত্ত, অথবা বর-প্রদানেরই 
নিষিত্ত বিনাপরাধে আর্য রামচন্দ্রকে বন- 
বাম দিলেন! ইহ! কি সর্বতৌভাবে উত্তম কর্ম 
-ইহী কি সাধুজন-সমাদৃত কর্মা-ইহা কি 
পিতার উপযুক্ত কর্ম হইয়াছে? আপনি যে 
বুদ্ধি-লাঘব প্রযুক্ত সৎপুত্রকে নির্বাসিত করি- 
লেন, তাহাতে আপনকার অযশ, অকীর্তি ও 
ধর্ম হইয়াছে, সন্দেহ নাই। আপনি বুদ্ধির 
হাছ নিবন্ধন 'পৃর্ববাপর, পধ্যাঁলোচন।, না 
কি যে লা ামজীকে বনবাম দিয়া" 
র ু রই রা ই আপনকার 





কদ্ধ এ লোক: | 


প্রতি প্রকৃতিমগ্ডল পরিকুপিত হইয়াছে, 
সন্দেহ নাই। অধিক কি, এক্ষণে আপন- 
কার! প্রতি আমারও কিছুমাত্র পিতৃ-গ্সেহ 
নাই; অধুন। মহানুভব, রামচক্দ্রই আমার 
পিতা, মাতা, হত, বন্ধু ও গুরু । আপনি, 
সমুদায় প্রজার ম্নেহ-স্তাজন গারম-ধার্টিক 
গুণাঁভিরাম রামচন্দ্রকে নির্বাসিত করিয়া 
এক্ষণে সর্বলোকের বিরোধী ও বিদ্বে-ভাজন 
হইয়া কিরূপে রাজ্য,রক্ষ! করিতে পারিবেন? 
আপনি সর্বলোক-প্রিয় লোকনাথ রামচন্দ্রকে 
পরিত্যাগ করিয়া, ভরত হইতে কি মঙ্গল 
প্রত্যাশা করিতেছেন ? 

পরিশেষে লক্ষ্মণ আমাকে পুনর্বধার কহি- 
লেন, আঁপনি ভরতকে মহারাজের সম্মুখে 
আহ্বান করিয়া বলিবেন, মহাত্মা রামচন্র্রের 
প্রতি যে অন্যায় ব্যবহার হইয়াছে, যদি 
তাহার প্রতিবিধান করিতে বামন! কর, যদি 
তূমি ক্ষম! চাও, তাহা হইলে রাজ্যাভিমান 
পরিত্যাগ করিয়া সমুদায় মাতৃগণের প্রতি 
সমান ব্যবহার করিবে । কোপাকুলিত লক্ষ্মণ 
এই পর্য্যস্ত বলিয়। রাঁমচন্দ্রের নিরজন 
সারে ক্ষান্ত হইলেন। ৰ 

রাজনন্দিনী যশদ্ষিনী বৈদেহী, এ পর্ন 
কখনও দুঃখ অনুভব করেন নাই। তিন্ছি খন" 
ঘন দীর্ঘনিশ্বী্ পরিত্যাগ পূর্ববর বাষ্পাকুপ্পিত | | 
লোচনে ভূতাবিষ্টার ন্যায় চতুর্দিকে শুনযাদৃহ্ি- | 
পাত করিতে লাগিলেন।.তীহার- নয়ন-জলে | 
বদন-মগুল গরিধুত হইল.) বাক্পাযেগে ষ্ঠ 
রোধ হইয়া গেল; তিনি তাহাকে রিচ 
88888488878 











৮৫ 





করি, তখন তীছার বদন-কমল নিরতিশয় 
প্রিতু্ধ হইয়া,উঠিল; তিনি ভর্তার শ্রতি 
দৃষ্টিপাত করিয়া কেবল নীরবে বাস্পীষারি 
পরিত্যাগ করিতে লাগিলেন। 

অনন্তর রামচন্দ্র, শোঁক-বিহ্বল হৃদয়ে 
সজল নয়নে,কৃতাঞ্জবিপুটে আপনকার চরণে 
পুনর্ববার প্রণাম করিলেন) শ্লান-পন্কজ-মুখী 
মীতাও রোদন করিতে করিতে অবনত 
মন্তকে আপনকার চরণে, প্রণাম করিয়া প্রতি- 
নিবৃত্ব'রথের প্রতি দৃষ্টিপাত করিয়া থাকি- 
লেন। 


একৌনয্টিতম নর্গ। | 





দশরথ-প্রলাপ। 


হমন্ত্ী মন্ত্র, রামচন্দরের এইরূপ সন্দেশ- 
বাক্য নিষেদন করিলে মহারাজ দশরথ পুন- 
বর্বার কহিলেন, হুমন্ত্র! অবশিষ্ট সমুদয় 
বৃত্তান্ত বর্ণন কর। মহারাজের তাদৃশ বাক্য 
শ্রবণ করিয়| হুমন্ত্র বাম্পাকুলিত লোচনে 
পুনর্ববার অবশিষ্ট সমুদায় বিবরণ বিস্তারিত 
প্ূপে বলিতে আরম্ত করিলেন। 

- মহারাজ! মহাঞুভব রামচন্জ্র ও লক্ষ্মণ 
মন্তকে জটাভার প্রস্তত করিয়া চীর-চীবর ও 
বন্ধন ধারণ পূর্বক ভাগীরথী পার হইয়। 
প্রয়াগের অভিমুখে গমন করিতে লাগিলেন? 
আমায় অশ্বগণ রামচজ্জকে পাচারে বন- 
ধন করিতে দেখিয়া বাম্পাকুলিত লোচনে 
| ভাহার প্রতি দৃররিপাত পূর্বক হ্রেষায়ধ করিতে 





লাগিল, এবং আমি প্রষদ্ব সহকারে রথ 
বিনিবর্তিত করিবার চেষ্টা করিলেও অশ্বগণ 
কোন মতেই সহজে প্রতিনিবৃত্ত হইল না। 
অনস্তর আমি উভয় রাজকুমায়ের অভি- 
মুখে অঞ্জলি বন্ধন পূর্বক বিদায় লইয়া, ইচ্ছা 
না থাকিলেও আপনকার অনুরোধে প্রত্যা- 
গমন করিলাম; পরস্ত যদ্দি রামচন্দ্র পুনর্ধবার 
আমাকে আহ্বান করেন,এই প্রত্যাশায় আমি 
গুহের সহিত সমস্ত দিন সেই স্থানে অবস্থান 
করিয়াছিলাম। মহারাজ! আগমন-কালে 
দেখিলাম, জনপদ-স্থিত বৃক্ষগণও রামচক্জের 
দুঃখে একান্ত কাতর হইয়৷ পত্র, পুষ্প ও 
কোরকের সহিত এককালে পরিষল্লান হইয়া 
রহিয়াছে; নদী-সমুদায় সন্তপ্ত-কলুষ-সলিল- 
পূর্ণ ও বাম্পাকুলিত হুইয়াছে; পদ্মিনীদিগের 
আর পূর্বববৎ কান্তি নাই, পুষ্প-নমুদ্ধায়' এক 
কালে স্লান হইয়! পড়িয়াছে; জলজ ও শ্থলজ 
পুষ্প সমুদায় ও মাল্য সমুদায়ের পূর্বববৎ 
গন্ধ নাই; সে সমস্ত এককালে শোছা- 
বিহীন হইয়! পড়িয়াছে; ম্বগ-পক্ষিগণ দক- 
লেই এক স্থানে স্থিরভাধে উপবিষ্ট হুইয়া 
অপার চিন্তায় নিময় রহিয়াছে; সমুদ্ধায় 
অরণ্যও রাষচন্দ্র'শোকে একান্ত কাতর, 
নিঃশব্দ ও স্তিমিত ভাবে অবস্থিতি করি- 
তেছে। মহারাজ ! মৎস্য কৃ প্রস্থৃতি জল- 
জন্তগণ এবং শ্ছলজ জন্তগণ মকলেই স্যন্য 
স্থানে নিস্তব্ধ ভাবে রহিয়াছে +. মহারাজা! 
অধিক আরকি বলিব, জনপ্ধ-মধ্যে, সমুদধায় 
রাজ্য-মধ্যে এবহ পরই অধোধ্যা পুরীগধ্যে যে | 
হ্যক্তি পামচজেয নিমিত্ত 'পোক্ষ ও খরিতাগ |: 






করিতেছে না, এমত এক ব্যক্তিকেও আমি 
দেখিতে পাইলাম না । 
মহারাজ! .আমি যে সময় অযৌধ্যা- 
পুরীতে প্রবেশ করিলাম, দেই সময় রামচন্দ্র 
ব্যতিরেকে আমাকে একাকাঁ প্রত্যাগমন 
করিতে দেখিয়া পৌরগণ শোকাকুলিত ও. 
ছুঃখ-সন্তপ্ত হৃদয়ে যার পর নাই তিরক্কার 
করিতে লাগিল। বিমান রথ্য। প্রাসাদ ও 
গবাক্ষ স্থিত রমণীরা আমাকে রামচক্দ্র-বির- 
হিত শুন্য রথ লইয়া আমিতে দেখিয়! শোক- 
বিহ্বল হৃদয়ে উচ্চৈঃস্বরে রোদন করিতে 
আরম্ত করিল। পুরবাসিনী কামিনীর! আমাকে 
উপস্থিত দেখিয়। অশ্রপুর্ণ নয়নে দীন বচনে 
বিলাপ করিতে করিতে,.বলিতে লাগিল, হা! 
নৃশংস ! তুমি আমাদের রামচন্দ্রকে কোথায় 
রাখিয়া আদিতেছ ! মহারাজ ! পৃথিবীর সমু- 
দায় মনুষ্যই সমান ভাবে কাতর হওয়াতে কে 
মিত্র কে অমিত্র কে উদাসীন কিছুই লক্ষিত 
হইল না। 
মহারাজ! দুঃখ-শোঁক-নিমগ্র-জনগণ-পরীতা, 
কাতরতর-তুরঙ্গ-মাতঙ্গ-সমবেতা, আর্তনাদ- 
পক্লিষ্লানা, দীর্ঘ-নিশ্বাসবতী, রাম-নির্বাসন- 
কাতরা, নিরানন্দা অযোধ্যাপুরী, এক্ষণে পুত্র- 
বিরহিত1 দেবী কৌশল্যার ন্যায় প্রতিভাত 
হইতেছে। অধুনা এই অযোধ্যা-নগ্ররীতে 
কিন্ত্রী, কি পুরুষ, সকলেই শোকভরে একান্ত 
প্রগীড়িন্ত' হইয়া করুণ স্বরে রোদন, বিলাপ 
শওপরিতাঁপ করিভেছে)উপবনের বৃক্ষ-লতা 


৪৬ 


অযোধনকাও। 


সমুধায়ও জান হইনা+পদ্িয়াছে। এখানকার |. 
সকলেই নিরানন্দ ও নিরুৎসাহ) কোন |. 


১৮১ 






প্রজাই যাগ-যজ্ঞের অনুষ্ঠানে বা মাঙ্গলিক 
কার্যে প্রবৃত্ত হইতেছে না; এই পুরী রাম- 
নির্ববাঁসনে একান্ত কাতর হইয়! শ্রী-বিহীন 
হইয়া! পড়িয়াছে। . 

স্থমন্ত্রের মুখে ঈদৃশ করুণা পূর্ণ দারুণ বাক্য | 
শ্রবণ করিয়! মহারাজ দশরথ,বাষ্প-বিকুব বচনে 
দীন ভাবে কহিলেন, হায়! আমি কৈকেয়ীর | 
মিথ্যা উপচারে বঞ্চিত ও ইতিকর্তব্যতা-শৃন্ত 
হইয়া পড়িয়াছিলাম ! আমি কি নিমিত্ত 
তৎকালে ধর্দপরায়ণ গুরুগণ ও সচিব-গণের 
মহিত মন্ত্রণা করি নাই! হায়! আম কি 
নিমিত্ত এতাদৃশ মোহাভিভূত হইয়াছিলাম ! 
আমি,অতীব পাপাত্বা ও মুঢ় ! হায়! আমি 
কি নিমিত্ত মন্ত্রিগণের সহিত মন্ত্রণ। ন। করিয়া 
সহ ঈদৃশ সাহসের কার্ধ্য করিয়াছি! হায়! 
আমি স্ত্রীর বাক্যে মোহিত হুইয়। স্রহৃদগণ, 
অমাত্যগণ ও বেদ-বেদাঙ্গ-পারদর্শী গুরুগণের 
সহিত পরামর্শ না করিয়া! কি নিমিত্ত সহসা 
এরূপ গহ্থিত কার্য করিলাম ! 

হায়! যাহা ভবিতব্য, কেহই তাহার 

অন্যথ করিতে পারে না! অনীম-তেজঃ-সম্পক্ন 
রামচন্দ্র বনবাপী হইলেন! আমারও স্বত্যু- |: 
কাল-্উপশ্থিত ! আমার বোধ হয়, এই বংশ- | 
সমুচ্ছেদের নিমিত্তই এরূপ দারুণ দুর্ঘটন| ঘটি- 
য়াছে! ম্মন্ত্র! তুমি এখনও শীঘ্র গমন পূর্বক |: 
আমার রামচন্দ্রকে নিবর্তিত করিয়া! আনয়ন |. 
কর। দৈব আমাকে নিপীড়িত করিতেছে]. 
আমি মোহে অভিষ্থত হইয়। পড়িতেছি! |: 






























১৮২ 


করিবার প্রয়োজন নাই, তোমার গমনা- 
গমনে দীর্ঘকাল অতীত হইবে ! আমার রাম- 
চন্দ্র ব্যতিরেকে 'এত দীর্ঘকাল আমার দেহে 
জীবন থাকিবে, এমৃত বোধ হয় না! তুমি 
এক্ষণে আমাকেই রথে আরোহণ করাইয়া 
ত্বরায় রামচন্দ্রের নিকট লইয়! চল। তুমি 
শীঘ্র আমার রামচন্দ্রকে দেখাও ; সিংহ্-স্ন্ধ 
মহাবাহু রামচন্দ্র, লক্ষমণ ও সীতার সহিত 
যদি সেই হিংস্র-জন্ত-সমাকুল ভীষণ অরণ্যে 
জীবিত থাকে, তাহা হইলে আমি তাঁহার 
মুখকমল দর্শন করিয়া স্থুস্থ হইব। হায়! 
ইহ! অপেক্ষা দুঃখের বিষয়_-কষ্টের বিষয় 
আর কি আছে যে, আমি ঈদৃশ দারুণ'শোচ: 
নীয় অবস্থায় পতিত হইয়া হৃদয়-নন্দন নন্দন 
| রামচনক্দ্রকে দেখিতে পাইতেছি না! বিকমিত- 
কমল-দল-লোচন পূর্ণশশধর-বদন রামচন্দ্রকে 
যদি আমি না দেখিতে পাই, তাহা হইলে 
অবিলম্মেই কীল-কবলে নিপতিত হইব,সন্দেহ 
নাই! 

হ্মন্ত্র! যদি আমি পূর্বেব তোমার কিছু- 
মাত্র উপকার, হিতসাঁধন ব! প্রিয় কার্ধ্য 
করিয়৷ থাকি, তাহা হইলে এই মুহূর্তেই তুমি 
আমাকে রামচন্দ্রের নিকট লইয়া চল") স্থকু- 
মার কুমার রামচন্দ্রের মুখ-কমল দর্শন করি- 
বার নিমিত্ত আমার প্রাণ আমাকে ত্বরান্থিত 
ও আসস্থর করিতেছে ! আমার রামচন্দ্রকে না 
দেখিয়! আমি ক্ষণমাত্রও স্থির হইতে পারি- 
তেছি না! শ্মন্ত্র! ্বাম-বনবাস-সলিল-পুর্ণ 
বাম্প- শোকোর্শিমালা- -বন্ধুল, অগাধতা-ব্যসন, 


. | ঘোরতর শৌক-সাগরে আমি নিমগ্ন হইয়াছি; ৃ 


স্থমন্ত্র! আমি, প্রিয়-পুত্র-বিয়োগ-জনিত দুঃখে 
ছুঃখিত, একান্ত কাতর ও আনন্গ-স্বত্যু হই- 
য়াছি; আমি জীবিত থাঁকিয়। যে এই ছুস্তর 
শোক-সাঁগর উত্তীর্ণ হইব, এমত উপায় দেখি- 
তেছি না! 

হা! রামচন্দ্র ! হা পিতৃ-বসল ! হা অসাঁ- 
ধারণ-ধর্ম্-পরায়ণ ! হা করুণা-নিধান ! হা 
প্রজা-বৎনল ! হা সর্বজন-প্রিয় ! হা! বিনয়- 
নত! হা সর্বত্র সমদর্শিন! হা সৌম্য-দর্শন ! 
হা সর্বমনোরঞ্জন ! হা জনকরাজ-নন্দিনি ! 
বৈদেহি! হা পতিব্রতে ! হা রমণীরত্বভৃতে ! 
হা লক্ষ্মণ! হা ভ্রাতৃ-বসল ! তোমরা 
জানিতে পারিতেছ না, এ হতভাগ্য দশরথ 
দুর্ব্বিষহ দুঃখ-শোকে আক্রান্ত হইয়া অনাঁথের 
ন্যায় ভীষণ মৃত্যু-মুখে নীত হইতেছে! হায়! 
আমার সদৃশ দুষ্ধতকারী ও ছুঃখী আর কে 
আছে ! অধুনা আমার প্রাণ-বিয়োগ হইবার 
উপক্রম হইয়াছে, তথাপি আমি সেই রাঁম- 
চন্দ্রের মুখচন্দ্র দর্শন করিতে পাইতেছি ন1 ! 

মহাযশা মহারাজ দশরথ, ছুঃখাকুলিত 
হুদয়ে করুণ স্বরে এইরূপ বহুবিধ বিলাপ 
পূর্বক পুনর্ববার মৃতকল্প ও মৃচ্ছিত হইয়া! রাজ- 
সিংহাসন হইতে তৎক্ষণাৎ ভূতলে নিত 
হইলেন। 

মহামতি মহীপতি,বিষূঢ হৃদয়ে করুণ স্বরে 
বিলাপ করিতে করিতে এইরূপে ধরণীতলে 
নিপতিত হইলে রাম-মাঁতা দেবী কৌশল্যা। 
সাতিশয় ছুঃখ-শোকে অবসমগা. হইয়া করুণ 
বচনে বিলাপ.করিতে জ্গারন্ত করিলেন... 














অযোধ্যাকাণ্ড। 


১৮৩ 





যফ্টিতম সর্গ। 
কৌশল্যাশ্বাসন। 
পুত্র-বিয়োগ-কাতির! দেবী কৌশল্যা,ভূতা- 
বিষ্টার ন্যায় ভূতলে নিপতিতা ও হতসত্ব। 
হইয়া কাতর স্বরে বিলাপ করিতে আরম্ভ 
করিলেন, এবং কহিলেন, স্থমন্ত্র! আঁমার 
রামচন্দ্র, লক্ষ্মণ ও দীতা! যেখানৈ রহিয়াছে, 
তুমি এখনি আমাকে সেইখানে লইয়া! চল; 
আমি রামচন্দ্র ব্যতিরেকে আর ক্ষণমাত্রও 
জীবন ধারণ করিতে পারিতেছি ন1। ! সুমন্ত্র! 
তুমি এখনি রথ-যোজন| করিয়া আমাকে 
বনে লইয়া চল, যদি ভূমি লইয়া না যাও, 
তাহা হইলে আমি এই দণ্ডেই জীবন পরি- 
ত্যাগ করিব! 
অনম্তর সুমন্ত, বাম্প-গদগদ্র কণ্ঠে স্বুসঙ্গত 
বচনে কৃতাপগ্রলিপুটে দেবী কৌশল্যাকে আশ্বাস 
প্রদান পূর্বক কহিলেন, দেবি ! আপনি পুন্তর- 
বিয়োগ-জনিত শোক দুঃখ ও মোহ পরিত্যাগ 
করুন ; রামচন্দ্র সেই অরণ্য-মধ্যেও স্থখে ও 
নির্বত হৃদয়ে আহার বিহার পূর্বক কাল 
যাপন করিবেন। মহাতেজঃ-সম্পন্ন ভ্রাতৃুবৎসল 
লক্ষাণও সেই অরণ্য-মধ্যে জ্োষ্ঠ ভ্রাতা 
চরখ-সেবা করিয়া ধর্ধ্মামুষ্ঠান দ্বারা পরলোক” 
জয় পর্ব বাস করিতেছেন । 
দেবি! দেবী-সীতা। সেই মহারণ্য-মধ্যেও 
রামচন্তরের বাছবলে সুরক্ষিতা হইয়। পতি- 
সহবাসে; ্বরর্বাস-দদৃশ “অতুল, আনন্দ উপ- 


"| ভোগ পূর্ববক বাম করিতেছেন। আমি বিদেহণ 





নন্দিনীর অপুষাত্রও দীনতা বাঁ বিষর্তা 


দেখিতে পাই নাই; তিনি গৃহে যেরূপ স্থখে 


বাস করিয়াছিলেন, 'সেই অরণ্যমধ্যেও সেই- 
রূপ স্থখে রহিয়াছেন। পূর্বে বিদেহ-নন্দিনী 
অযোধ্যা-নগরীর রমণীয় উপবনে যেরূপ 
আমৌঁদ-প্রমোদ করিতেন, এক্ষণে বিজন 
অরণ্য-মধ্যেও তিনি সেইরূপ আমোঁদ- 
প্রমোদে রত রহিয়াছেন। দেবি! আপনি 
তাহাদের নিমিত্ত এতাদৃশ শোকাকুল হই- 
বেন ন1। 

দেবি! জনক-নন্দিনীর হৃদয় রামচন্ের 
প্রতি নিয়ত নিহিত রহিয়াছে; তাহার জীবনও 
ামচন্দ্রের অধীন; তীহার পক্ষে রাঁমচন্দ্র- 
বিরহিত এই অধোধ্যা-পুরী অটবী-স্বরূপ এবং 
রামচন্দ্র-পরিগৃহীত অটবীও আনন্দ-কোলা* 
হুল-পূর্ণ নগরী স্বরূপ হইয়াছে । বৈদেহী, বন- 
গমন-কাঁলে বিবিধ গ্রাম নগর নদী সরোবর 
ও বৃক্ষ সমুদায় দর্শন করিয়! কমল-লোচন 
রামচন্দ্রকে তাহার বিশেষ বিবরণ জিজ্ঞাস! 
করেন। আপনকার পুত্র-বধু জনক-নন্দিনী 
সীতা,অরণ্য-গমন-কালে রাম ও লক্ষণের মধ্যে 
থাকিয়া, উপেন্দ্র ও ইন্দ্রের মধ্যবর্তিনী নিরু- 
পম-রূপবতী কমলার ন্যায় শোভা ধারণ 


করেন। পথিশ্রম, সন্তাপ, ছুঃখ বা! আতপ-. 


তাপ দ্বার! বিদেহ-নন্দিনীর দেহ, শ্বাভাবিক 


সৌন্দর্য,অসামান্য লাবণ্য,স্বকূমারতা ওক্ষান্তি 


পরিত্যাগ করে নাই; নুকুমারী জনক-নন্দিনী 
শ্রান্ত ও ক্লাস্ত হইলেও তাহার প্রসুল্প-কমল- 
মদৃশ- পূর্ণ শশখর-সদৃশ অনুপ্ম-লাবগ্য,সম্পর 


বদম-মগুল স্বাতীবিক কমনীয় কাস্তি পরিক্ঠাগ 








১৮৪ 


'রামায়ণ। 





করে না। অলক্তক-রস-সদৃশ-শোণিতবর্ণ 
মৈথিলীর চরণ-কমল-যুগল অলক্তক- রস. “বিব- 
র্জিত হুইয়াও পূর্ব অপূর্বব শোভা 'ধারগ 
করিতেছে। বিষ্ণুর অনুগামিনী কমলার হ্যায় 
রামচন্দ্রের অনুগামিনী মৈথিলী, নৃপুর-শিষ্কিত 
চরণে পূর্বের ন্যায় অপুর্বব লীলা-বিলাস পূর্বক 
বিচরণ করিয়া থাকেন। হ্কুমারী বিদেহ- 
নন্দিনী,ভর্ভতার বাহুবল আশ্রয় পূর্বক অরণ্য- 
মধ্যে সিংহ, ব্যাত্র ও মাতঙ্গ দর্শন করিয়াও 
ভীত হয়েন না। 

দেবি! আপনকার পুত্র রাঁমচন্দ্রের ন্যায় 
মহানুভব লক্ষমণও মহাবীর্ধ্যশালী, মহাসত্ব ও 
মৃহাবল। আমি এই ছুই ভ্রাতাকে কোঁন সম- 
য়েইন্লান হইতে দেখি নাই। তাহারা পরম্পর 
পরস্পরের প্রিয়কার্ধ্য ও হিতানুষ্ঠান করেন ; 
পরম্পর প্রিয়বাক্যও বলেন। তাহার! বিজন 
অরণ্যে অবস্থান করিয়া পিতা, মাতা বা অন্য 
কাহাকে স্মরণ পূর্ববক ব্যাকুলিত-হাদয় হয়েন 
না। দেবি! তাহারা পরস্পর পরস্পরের 
হিতানুষ্ঠানে নিয়ত-নিরত আছেন; আপনি 
তাহাদের নিমিত্ত শোকাকুল হইবেন না; তীহা- 
দের এই অনন্য-সাঁধারণ চরিত সমুদায় ভূম- 
গুলে বিখ্যাত হইবে, 

' দেবি ! মহর্ষি-কল্প মহাত্মা রামচন্দ্র এক্ষণে 
শোক-তাপ পরিহার পুর্ধবক হৃদয় স্থির করিয়া 
পিস্তীপ্রতিজ্ঞা-পরিপালনার্থ বনবাসী, পবিভ্র- 
ফল-মুলাহারী ও একমাত্র তপঃ-পরায়ণ হইয়! 
মহাতপন্যার অনুষ্ঠান করিতেছেন। ... 
| হিতবাক্য-পরায়ণ হুমন্ত্র এইরূপ প্রবোধ 
| বাক্যে সাস্ৃনা পূর্ববক নিবারণদফরিলেঞ প্রিয়" 


পুত্রলালস! প্রিয়পুত্রা ছুঃখ-সাগর-নিমগ্না 
পুত্রবলা রাঁজমহ্ষী কৌশল্যা, কিছুতেই 
বিলাপে বিরতা হইলেন না; তিনি প্রিয়-পুত্র- 
দর্শন-লালসায়, হা প্রিয়পুত্র ! হা রামচন্দ্র ! 
হা রঘুকুল-তিলক ! হা অনাথ-নাথ! এইরূপ 
বাক্যে করুণ স্বরে ক্রমাগত বিলাপ করিতে 
লাগিলেন। 


একষন্িতম সর্গ। 


কৌশল্যার তিরস্কার বাক্য । 


অনন্তর দেবী কৌশল্যা, কিঞিঃৎ আশ্বস্তা 
হইয়া শোক-সাগর-দিমগ্ন ছুঃখভার-প্রপীড়িত 
মহারাজ দশরথকে ধরণীতল হইতে উত্থাপন 
পুর্ববক শধ্যায় উপবেশন করাইয়া! আশ্বাস 
প্রদান করিতে লাগিলেন। পরে তিনি 
মূচ্ছাকুলিত মহারাজের গাত্রধূলি মার্জন 
পূর্বক বায়ু ব্যজন করিয়৷ তাহাকে পুনরায় 
চৈতন্য লাভ করিতে দেখিয়া! শোকাবেগে 
কহিলেন, মহারাজ ! আপনকার যে মহা- 
যশং-সৌরভ ভ্রিলোকে বিস্তীর্ণ ও বিখ্যাত 
হইয়াছে, অপ্য বিবেচনা করি, বিনাঁপরাধে 
গুণবান পুত্রকে নির্বাসিত করিয়া তগুসমু- 
দায় এককালে ন্ট ও বিলুণ্ড করিলেন! 
আপনকার ম্যায় কোন্‌ ব্যক্তি, সভামধ্যে 
প্রিয়তম জ্যেষ্ঠ পুত্রের যৌবরাজ্যাভিষেক 
অঙ্গীকার করিয়া তৎ্পরেই . বিনাপরারে 
তাহাকে পরিত্যাগ ৃর ি্বাসিত করিতে রঃ 
পারে! 8 














মহারাজ! যদি আপনকার প্রিয়তমা 
কৈকেয়ীকে বর প্রদান করাই আপনকার 
অভিপ্রেত ছিল, তাহা! হইলে: কি: নিমিত্ত 
আঁপনি সর্ববজন-সমক্ষে রামচন্দ্রের রাজ্যাভি- 
যেক করিতে প্রতিজ্ঞা করিলেন"! মহারাজ ! 
পাঁছে আপনকার বাক্য মিথ্য! হয়, এই ভয়ে 
ভীত হুইয়াই যদি আপনি আঁমার প্রিয়তম 
পুত্র রামচন্দ্রকে নির্বাদিত করিয়া থাঁকেন, 


তাহা! হইলে “কল্য প্রাতঃকালে তোমাকে 


যৌবরাঁজ্যে অভিষিক্ত করিব»এইরূপ প্রতিজ্ঞা 
পূর্বক রামচন্দ্রকে সংযম করাইয়া পশ্চাৎ 
তাহার অন্যথাকরণ দ্বারা কি মিথ্যা-প্রতিজ্ঞ 
ও মিথ্যাবাদী হইতেছেন না? 

. মহারাজ! আপনি এক্ষণে বৃদ্ধ হইয়াও 


স্্ীবশীভূত, কাঁম-পরতন্ত্র ও অজিতেক্জরিয় হই-: 
য়াছেন; তথাপি আপনি অপক্ষপাঁত হৃদয়ে 


উভয় পক্ষ বিচার করিয়া দেখুন, আপনি 
আমার রামচক্দ্রকে ধনবাস' দিয়াও মিথ্যা" 
বাদী হইতেছেন। মহারাজ! সমুদায় ভূমগ্ডুলে 


বিখ্যাত আছে যে, ইক্ষাকুবংশীয় রাজগণ | 


সকলেই সত্যবাদী ও সত্যসন্ধ ; এক্ষণে 
আপন! হইতে “ইক্ষাকুবংশে কলস্ক হইল! 
আপনি রামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত 
করিতে প্রতিজ্ঞ! করিয়া! তাহার অন্যথাঁচরণ 
পূর্বক অসত্য-সন্ধ ও মিথ্যাবাদী হইলেন! 
মহারাজ! এই ভূমণ্ডল-মধ্যে একটি 
প্রাচীন শ্লোক বিখ্যাত আছে যে, পূর্বকালে 
ভগবান স্থয়ু সত্যের সমকক্ষ কিছু "মাছে 
[ কিনা,জানিরার নিমিত্ত সবযনং পরীক্ষা করিধীণ 
[ বলিয়াছেন যে, আমি তুলাযগ্তের গ্রকদিফে । 








8৭ 


[ বক্ষাদির পুষ্টিবর্ধন করিতেছেন; সত্য হইতে 





১৮৫ 


সহত্র অশ্বমেধ যজ্ঞ ও একদিকে সত্য তুলিত 
করিয়া! দেখিলাম, সত্যই গুরুতর হুইল? 
মহারাজ! এই কারণে এই ভূমণ্ডল-মধ্যে 
সাধুগণ জীবন বিসর্তদন করিয়াও সত্য-রক্ষা 

করিয়া থাকেন। এই ব্রিলোক-মধ্যে সত্য 
অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আর কিছুই নাই; সত্যই 

পরমব্রদ্দ; সত্য হইতে ষোম (আকাশ), 
সোম হইতে ত্রহ্গ (বায়ু), ব্রহ্ম হইতে অমবত . 
(সলিল), সলিল হইতে তেজ, তেজ হইতে 

পৃথিবী, পৃথিবী হইত জীবগণ উৎপন্ন হুই-. 
য়াছে; সত্য হইতে সূর্য্য আলোক ও উত্তাপ |. 
প্রদান করিতেছেন; সত্য হইতে নিশাকর 


অস্ত উৎপন্ন হইয়াছে; সত্যেই সমুদায় 
লোক প্রতিষ্ঠিত রহিয়াছে; বুষভরূগী চতু- 
জপাঁদ ভগবান ধর্ম, সত্যেই অবস্থান করিতে- 
ছেন; সত্যই, স্বর্গ মর্ভ্য আকাশ সযুদায় 
ধারণ করিতেছে। 

মহারাজ ! সত্য'পরাঁয়ণ মানবগণ এক- 
মাত্র সত্য-বলে যে সমুদায় শুভলোকে গমন 
করেন; অনৃতাচারী ব্যক্তিরা শত শত যজ্ঞ 
করিয়াও সে স্থানে গমন করিতে পারে না? | 
অহীপতে। আপনকার পুর্ব পূর্ধব রা'জগণ সত্য- 
প্রতিজ্ঞ ও সত্যবাদী ছিলেন; আপনকার 
পিতৃ-পিতামহগণ যে পথে গমন করিয়াছেন, 
সেই পথে গমন করাই আপনকার উচিত |. 
ছিল। মহাত্বন! সাধুগণ ধর্ের ছুইঠি পথ | | 
নির্দেশ করিয়া গিয়াছেন; তল্মধ্যে' একটি 
অহিংসা 'ও একটি সত্য; এই হিংসা র্‌ 
দত রম বিষ প্রতিটিত রা; 17 





১৮৬ 


মহারাজ ! সাধুগণ যে সত্য্ধর্মা রক্ষা 
করিয়া আসিয়াছেন, আপনি তাহা সমূলে উন্মু- 
লিত করিলেন! আপনি এই সত্য রক্ষা করিতে 
প্রবৃত্ত হুইয়া সত্য ও নিজ যশ উম্মথিত ও 
বিলুণ্ত করিলেন ! ' যে দিকে বায়ু প্রবাহিত 
হয়, পুষ্পগন্ধ কখনই তাহার প্রতিকুলে গমন 
করিতে পরে না)"পরন্ত মানবগণের ধর্ম 
জনিত সৌরভ চতুর্দিকেই বিকীণ হইয়া 
থাকে ; মহারাজ! মহাহ চন্দন অগুরু প্রভৃ- 
তির সৌরভ কখনই চিরস্থায়ী হয় না; পরস্ত 
মানবগণের যশঃসৌরভ চিরকালই সকলকে 
আমোদিত করে। মহারাজ! আপনি যে 
অন্যায় কর্্ম__অতীব ছুক্ণ্ম করিলেন, ইহার 
দুর্গন্ধ চিরকাল সর্বলোকে বিচরণ করিবে ; 
সর্বত্রই আপনকার দৌষ-ঘোষণ। হইতে 
থাকিবে। 

রাজন! আপনি, গুগবান জ্যেষ্ঠ পুত্র 
রামচন্দ্রকে নির্বাসিত করিয়া প্রিয়তমা 
কৈকেয়ীকে যে মহীমগ্ুডল প্রদ্ধান করিলেন, 
তাহাতে অনুভব হয়, আপনকার শরীরে 
জগহত্যা-সদৃশ মহাঁপাতক প্রবিষ্ট হইয়াছে। 
আপনকার প্রিয়তমা কৈকেয়ী, আপন- 
কার নিকট আমার রামচন্দ্রের যে প্রাণদণ্ড 
প্রার্থনা করে নাই, 'তাহাই আমার পরম- 
সৌভাগ্য ! আপনি যেরূপ ধার্মিক, তাহাতে 
কৈকেয়া সেরূপ বর প্রার্ঘনা করিলেও 
আর্পনি তৎক্ষণাৎ প্রদান করিতেন। মহারাজ! 
বলবান প্রভাবশালী ব্যক্তিরা ছুর্ববল অনুগত 
অধীন ব্যক্তিকে যে ধরিয়া, আত্ম-রক্ষায় অস- 


| | মর্থ জীয় পঞ্ডর ন্যাক় প্রগীড়িত ও বিনষ্ট | 





করিবে, তাহা আশ্চর্য্যের বিষয় নহে; এই 
ভূমগুলে দেখিতে পাওয়। যায় যে, সিংহ 
যেরূপ মত মাতঙ্গকে আক্রমণ করে, সেই- 
রূপ মহাবল ব্যক্তির! হীনবল ব্যক্তিকে আক্র- 
মণ করিয়! থাঁকে। পরস্ত, মহারাজ ! আমার 
রামচন্দ্র সমুদায় অত্যাগর-নিবারণে সমর্থ 
হইয়াও ধর্ম-পরায়ণতা প্রযুক্ত হীনবল হইয়া 
রহিয়াছে; এই ধর্মাভয় ও ধর্ানুগত ছুর্বলতা৷ 
নিবন্ধন আমার রামচন্দ্র সমুদ্দায় ভোগ্য বস্ত 
পরিত্যাগ করিয়া এবং আমাকেও পরিত্যাগ 
করিয়া বনগমন করিল ! * 
মহারাজ! আপনাকে পরুষ বাক্যে তির- 
স্কার করিয়াকি হইবে! আমারই অদৃষ্ট মন্দ! 
আমি পয়ের উপরি ক্রোধ করিয়া কি করিব! 
আমাররামচন্দ্র বনগমন-কালে বিস্তর অনুনয়- 
বিনয়-সহকারে আমাকে বার বার বলিয়া 
গিয়াছে যে, মাত! আপনি আমার পিতাকে 
কিছু বলিবেন না, আপনি আমার নিমিত্ত 
পিতাকে কঠোর বাক্য বলিবেন না ) আমার 
পিতা যাহাতে উদ্বেজিত বা ব্যথিত হয়েন, 
আপনি কদাঁপি তাদৃশ বাক্য প্রয়োগ করিবেন 
না) রামচন্দ্র নির্ববাসন-কালে আমাকে বার 
বার এইরূপ অন্থুনয়-বাক্য বলিয়া গিয়াছে! 
মহারাঁজ! আমার রামচন্দ্র যদিও আঁমাঁকে 
এইরূপ উপদেশ প্রদান করিয়। গিয়াছে; 
তথাপি আমি অপত্য-ন্নেছের বশন্র্তিনী, 
শৌক-সাগরে নিমগ্লা ও অবশ! হইয়া গনিচ্ছা 
পূর্বক আপনাকে এত দুর. বলিতেছি; আমার 
ন্যায় সকুল-সন্তৃভা কোম্‌ রমশী জাঁপনার 
মহাবংগে জন্ম ও বিনয়-ভাঁব অবগত থাকিয়া 














গ। ৬৮৭ 





প্রিয়তম পতিকে এইরূপ অপ্রিয় বাক্য বলিতে 
পারে ! এই অবনী-মগুলে কি স্ত্রী, কি পুরুষ, 
মকলেই যেরূপ মধুর বা! পরুষ বাক্য শ্রবণ 
করে ধা গ্রহণ করে, দ্বয়ংও সেইরূপ মধুর 
বা পরুষ বাক্য প্রয়োগ করিয়ণ থাকে । মহা" 
রাজ! রাম, লক্ষণ, সীতা ও আমার ভাগ্য- 
বিপর্যযয়-হেতু অচিন্ত্য ছুর্দৈব নিবন্ধনই 
আপনি এবপ কার্ধ্য করিয়াছেন ! 

মহীপতে! আমি আপনকার প্রতি দোষা- 
রোপ করিতেছি না; আপনকার কোন কার্ধ্য- 
করণে কর্তৃত্ব বা ক্ষমতাও নাই; ঈশ্বরের 
ইচ্ছানুসারেই যন্ত্রের ন্যায় সমুদায় জগৎ 
অবশ হুইয়চলিতেছে। আমার ছুর্দৈব বশতই 
আমার এই ছুরবস্থা ঘটিল! মনুষ্যের চেষ্টায় 
ইহার কিছুমাত্র প্রতিবিধান হইতে পাঁরে 
না! সত্যবাদী মহাত্মা রামচন্দ্র আপনকার 
নিয়োগ-অনুসারে, আপনকার প্রতিজ্ঞা পরি- 
পালনের নিমিত্ত অসীম-মখ-সৌভাগ্য পরি- 
ত্যাগ পূর্ববক এস্থান হইতে বন-গমন করিল! 


সণ 


ৃ চিনের 

জোধাভিসতা দেখী কৌপলযা, তাদশ বহু- 
বিধবিলাপ করিমাও কোধ-লাগরের পরপারে 
উত্তীর্ণ হইতে পারিলেন না; তিনি পুনর্ববার 
কহিলেন, মহারাজ ! আাঁপনি বস লক্ষাগফে 
বনবাসে নিযুক্ত করেন নাই, তথাপি সে, 


রামচন্দ্রের প্রতি অসাধারণ ভক্তি, প্রেম ও 
আনুগত্য নিবন্ধন যে সমভিব্যাহারে বন-গমন 
করিল, তাহাতে তাহার নিগ্িত্তই আমি সধি- 
শেষ শৌকাকুলিত হইতেছি! হাঁয় ! যে সময় 
আমার রামচন্দ্রের রাজ্যাভিষেকের ব্যাঘাত 
হইল, সেই সময় বৎস লক্ষমণ বিস্তারিত বিব- 
রণ অবগত না হুইয়াই অতীব' ক্রোধভরে 
মশর শরাসন গ্রহণ পূর্বক রাম-রাজ্যাপহারী 
ব্যক্তিকে সংহার করিবার নিমিত্ত ত্বরান্বিত 
হইয়া বহির্গত হইল'! আহা! ধর্মমত! লক্ষ্মণ 
তখনও জানিতে পারে নাই যে, মিজ গৃহ 
হইতেই অগ্নি উখিত হইয়াছে ! পরে আমার 
রামচন্দ্র যখন স্বয়ং বনগমনে প্রবৃত্ত হইল, 
তখন লক্ষণ রোষারুণিত লোচনে ক্রোধভরে 
যে বাম্পবারি পরিত্যাগ করিতে লাগিল, 
আমার সর্ধদ! তাহাই স্মরণ হইতেছে! 
ভ্রাতৃ-বৎসল লক্ষাণ, সমুদায় হৃখ-সৌভাগ্য ও 
জননীকে পরিত্যাগ করিয়! যে একমাত্র রাম- 
চন্দ্রের অনুবর্তা হইল, তাহাতে আমি তাঁহার 
নিমিত্তই সবিশেষ শোকাঁতিতৃত হইতেছি! 
মহেন্দ্র-সদৃশ মহাত্। মহারাজ জনকের |. 
প্রিয়তম-ছুহিতা৷ নিরুপম-রূপবতী বৈদেহীর |. 
নিমিততনামার মন নিতান্ত চিন্তাকুল হইতেছে; | 
্রফুল্ল-কমল-লোচনা অত্যন্ত-স্কুমারী পরম- | 1 
হন্দরী সীতা,পিতৃ-গৃহে পরম সমাদরে লালিত" | 
পালিতা হইয়া অসীম-হুখ-সৌতাগ্য-সা্াগে 
সন্ব্ধিত! হইয়াছেন ।- তিনি এক্ষণে সমুদায় : 
বু বান্ধব ও সমূদায় হুখ পরিত্যাগ 'বরিয়া |: 
নির্বামিত পতির অনুবর্তিনী হইলেন! এর্জগে, 11 
তাহার কি অবস্থা ঘটিবে! হরুষারী ং জর্ক- 











1 ১৮৮ 





রাজ-কুমারী তরুণী সীতা) চিরকাল মিরস্বর 
স্থখ-সৌভাগ্য-সম্ভোগ করিয়া এক্ষণে ভীষণ 
অরপ্য-মধ্যে কিরীপে শীত, শ্রীন্ঘ ও বর্ষা সন্থ 
করিতে পারিবেন! যিনি এই গৃহমধ্যে কয়েক 
পদ মাত্র ভূমি বিচরণ করিয়াই শ্রান্ত ও ক্লান্ত 
হয়েন, সেই বৈদেহী এক্ষণে কিরূপে কণ্টকা- 
কীর্ণ বিজম বনে পরিভ্রমণ করিবেন €, মুগ্ধ 
মৈথিলী, চিরকাল স্ত্বাছু ভক্ষ্য ভোজ্য প্রভৃতি 
গাহার করিয়া, আমিয়াছেন, এক্ষণে তিনি 
কিরূপে বিস্বাছু, কটু, তিক্ত, কষায়, বন্য ফল- 
মূল আঁহাঁর করিয়া জীবন ধারণ করিবেন ! 
আমার পুত্রবধূ জানকী, চিরকাল মহামূল্য 
অপূর্ব শয্যায় শয়ন করিয়। এক্ষণে কিরূপে 
; পর্ণাচ্ছাদিত ভূতলে শয়ন পূর্ববক নিদ্রা যাই- 
বেন! হায় ! আমার যে পুত্রবধূ রাত্রিকালে 
অপূর্ব্ব হুখ শয়নে শয়ানা হইয়া প্রত্যুষে বেণু 
বীণা প্রভৃতির মধুর ধ্বনি দ্বারা জাগরিত 
হইতেন, এক্ষণে তিনি বহুসংখ্য সিংহ ব্যাত্্র 
স্বগ পক্ষি প্রভৃতির ঘোর শব্দ শ্রবণে নিদো 
পরিহার পুর্ববক উত্থিত! হইবেন !. আমার 
ঘশাস্বিনী বৈদেহী পূর্বের যে শরীরে অপূর্ব 
বসন ভূষণ পরিধান করিয়াছিলেন ; এক্ষণে 
সেই শরীরে . কিন্ূপে কর্কশ- কুশচীর ধারণ 
করিবেন! হায় [ স্বত্রশস্ত-ুললাট"সথুললিত, 
কুন্দ-সম-দস্ত-রাজি-বিরাজিত, স্ববিশাল-নয়ন- 
যুগ্লসমু্তাফিত, হুচারূ-কেশপাঁশ-বিভৃষিত) 
প্রফুল্প-কমল-সদৃশ-হৃনির্ঘল, দ্বিজরাজ-সহৃশ 
স্থবিমল-কান্তি-সম্প্গ ' বৈদে্ীর বদন-নগ্ুল; 
কঠোর দমীরণ ও খরতর নারি করণনিকরে 
বিবর্ণ ও-ন্নান হইয়া যাইবে? 





.. মহেক্ধ্বজ-দদূশ। সকল-লোক-লোচনা- 
নন্দ, রঘুবংশাবতংল, যশম্বী, মনুজ-প্রধান 
রামচন্দ্র, এক্ষণে কি অবস্থায় রহিয়াছে! 
কিরূপেই বা সেই মহাবাহু, মহাবীর, পরিঘ- 
সদৃশ্ব-বাহু উপাধান করিয়৷ কোথায় শয়ন 
করিতেছে! হায়! আমার রামচন্দ্র চিরকাল 
রাঙ্কবাস্তরণে পরমন্ৃখে শয়ন করিয়া আসিয়! 
অদ্য বাহু মস্তকে দিয়। ভূ-শয্যায় শয়ন করি- 
তেছে! 

হায়! কবে আমি মনোহর-কেশ-কলাপ- 
বিভৃষিত, পন্মপ্পলাশ-লোচন, পন্মগন্ধী, পুর্ণ 
চন্্র-সদৃশ সেই রামচন্দ্র-মুখচন্দ্, দর্শন করিব ! 
হায় ! বিধাত। দৃঢ় প্রস্তর দ্বারা আমার হুদয় 
নির্মাণ করিয়াছেন; যদি তাহা না করিতেন, 
তাহ হইলে রামচন্দ্র নির্বাসিত হইবামাত্র 
ইহা সহত্রধা বিদীর্ণ হইয়া যাইত ! 

মহারাজ! আপনি অতীব ঘ্বণিত ও লোক- 
বিগহিত কার্য করিয়াছেন; দেখুন, রাম, 

লক্ষ্মণ ও সীতা, আপন৷ ৰর্তৃক নির্বাসিত ও 
তাড়িত হুইয়া ভীষণ মহারণ্যে, পরিভ্রমণ 
করিতেছে! চতুর্দশ বসর অতীত হইলে 
আমার রামচক্্র দি গুনরাগষন করে, তাহা 
হইলে আপনি স্বয়ং রাজ্য প্রদ্দান করিলেও 
সে আর ইহ] পুনর্ধবার গ্রহণ করিবে ন! ; 
জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুণ-সম্পন্ন রামচন্দ্র, ভূক্ত-যুক্- 
কুহুম-মালার. ন্যার' তয়তোচ্ছিউ রাজলক্ষদী 
শ্রহণ করিতে কখনই সম্্রত' হুইবে'না | 

মহীপতে । কোন-ব্যদ্ধি যদি পিতৃ-শরাদধ- 
কালে উতম গুণ-সম্পন্গ ত্রাঙ্মণ্ণকে' নিমন্ত্রণ 


“৮1 করি! 'অগ্ে “আপনার যাজাটির 


বন 


অমনোধ্যাফাও্ড। 





সাহার করাইয়া! দিয়া পশ্চৎ ব্রাক্ষণথ্ণণকে 
আঁহার করিতে রলে, তাহ! হইলে কৃতবিদ্য 
গুণবান ব্রাঙ্মণগণ ভাদৃশ শেষ অবস্থায় স্বধ! 
পান করিতেও সম্মত হয়েন না। এইরূপ 
কমিষ্ঠ ভ্রোতা অগ্রে রাজ্যভোঁগ করিলে, অব- 
শেষে গুগজ্যেষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ রামচন্দ্র কি 

নিমিত্ত রাঁজ্যভোগে সম্মত হইবে! 
]. মহারাজ! সিংহ যেমন কখনও পরো- 
] | চ্ছিউ মাংস ভক্ষণ করে না, সেইরূপ পুরুষ- 

সিংহ রামচন্দ্র কদাপি ভরতোচ্ছিষ্ট রাঁজ্য- 
ভোগ করিবে না; হব্য, চর, ঘূত, কুশ, যূপ 
ও করব, এই সমুদায় দ্রব্য একবার ব্যবহৃত 
|| হইলে যেমন তদ্দার! পুমর্ববার হজ্ঞ-কর্ম্ম হয় 
| | না, মেইরূপ হতসাঁর সুরার গ্যায়, গীত-সোম 
যজ্ঞের ন্যায়, কনিষ্ঠ কর্তৃক ভুক্ত এই রাজ্য 
রামচন্জ্র কখনই গ্রহণ ও ভোগ করিবে 
|না। . 
বিপক্ষ- পাতা, পরায়ণ দুর্ধর্ষ রামচন্দ্র 
যদি আপনকার প্রতি মন্দরাচলের ন্যায় 
গৌরব না..করিত, তাহা হইলে সে কথনই 
“| ঈদৃশ ধর্ষণা, ঈদৃশ অবমানন। সহা করিয়া 
থাকিত না; সেই অহাআঝ মহাবীর রামচন্দ্র, 
তুদ্ধ হইয়! নিশিত শর-নিকর ছারা মন্দর 
পর্ববতও বিদারণ করিতে গারে, পরজ্য সেই 
| ধর্ধাত্মা, পিতৃ-গৌরঘমিবন্ধন কোন ক্রমেই 
আইগনকার প্রতিফূলাচরধ,করিতে সম্মত হয় 


[1 নাই/সাবীধ্য,মহাধাহ রাত কুদধ হইলে 
1 বাঁণনর্ষগ বারা এলয়-কালের ম্যায় সমক্য জীষ |. 


| নষ্ট, রুরিতে পারে/-মহায়াগর দগ্ধ কজিতে 
852 88 দি _তারগ বেত 


৪৮ 


নভোমগুলও অধঃপাতিত করিতে পারে, 
পরস্ত, একমাত্র সত্য-নিষ্ঠা হইতে কোর 
ক্রমেই নিবৃত্ত হইতে সমর্থ হয় না। মহাবীর 
মহাতেজা রামচন্ত্র, শতশত-মহীধর-সফুল 
মহীমগ্ডল পরিচালিত করিতে পারে, বিদীর্ণ 
করিতেও পারে; পরস্তু সে একমাত্র পিতৃ- 
গৌরব অতিক্রম করিতে সমর্থ হয় ন!। 
মহারাজ! জলজ মৎস্য যেমন নিজ পুত্রকে 


[ ভক্ষণ বা পরিত্যাগ করে, সেইরূপ আপনি 
[ ঈদ্ৃবশ মহাবীর্ধ্য মহীসত্ব বিখ্যাত-পরাক্রমু পুক্র 


উৎপাদন করিয়! স্বয়ং পরিত্যাগ করিয়াছেন; 
মহীপতে ! আপনি সাধু-জনাচরিত পথ পরি- 
ত্যাগ পূর্বক উৎপখগামী হইয়াছেন দেখিয়া 
আমার বিবেচনা! হইতেছে যে, আপনি 
পাপাত্ব। ব্যক্তির ন্যায় শীঘ্রই কীর্তি ও রাজ- 
লক্ষী হইতে বিচ্যুত হইবেন। 

মহারাজ ! বেদ-বেদান্ত-পারগ ব্রীক্ষণ- 
গ্রণ এইরূপ শান্ত্রদৃষ সনাতন ধর্ম প্রকাশ 
করিয়াছেন যে, গুরু দু হইলে তাহার 
গৌরব তিরোহিত হয়। গুরু, মাতা ও পিতা, 


দুষিত হইলে পরিত্যাগ করিবে) যে ব্যক্তি 


১৮৯ 


অনিষটাচরণ করে, সে শত্রু, সে কখনই বন্ধু ৰ 
মহে। নরপতে ! আমার রামচক্জর আাপন- || 


কার প্রতি এরূপ ব্যবহার করিবে না; 
আপনি যদিও পাপ ও অধর্পাচরগ করিয়া 


ছেন, তথাপি 'আমায রামচন্দ্র কখনই ধপ্ট পগ | ] 


হইতে স্মলিত হইবার পাত্র ছে 


ভুপতে। নারীয়াতির পক্ষ পতিই রন 
আশ্রয় ; পুর ছিতীয়- ক্ষার? পিতা বানা, 
িডিপিডি রিতা রদ 











১৯০ 


. ্লামায়ণ। 





পক্ষে চতুর্থ আশ্রয় আর নাই । আমার ছুর- 
দৃষক্রমে আপনি পতি হইয়া! আমার ,আপ- 
নার হইলেন না; পুত্র রাঁমচন্দ্রকে বনে 
প্রেরণ করিলেন ;.আমি পতি-সহবাঁস পরি- 
ত্যাগ করিয়া বনগমন করিতে অথবা! পিত্রা- 
লয়ে গমন রুরিতে আ্মভিলাষ করি নাঃ হায়! 
আমি সর্বতোভাঁবে নউ হইলাম! 

যশস্থিনী দেবী কৌশল্যা, এইরূপ বিলাপ 
করিতে করিতে রোষভরে মহারাজকে তির- 
ক্ধার,কুরিয়া হেতু প্রদর্শন পূর্বক পুনরায় 
কহিলেন, মহারাজ ! পুরুষের পক্ষে প্রথম 
গতি আল্মা;দ্বিতীয় গতি আত্মজ; তৃতীয় গতি 
সাধুগণ; চতুর্থ গতি ধর্মসঞ্চয়। রাজন"! 
আপনি অকারণে .ধর্ম-পরায়ণ সজ্জন-সম্মত 
প্রিয় পুত্র রামচন্দ্রকে বনে পরিত্যাগ করিয়া 
উক্ত চারি প্রকার গতি হইতেই পরিভ্রষ্ট 
হুইয়াছেন। আপনি রামচন্দ্রকে পরিত্যাগ 
করিয়া যে অধিক দিন জীবিত থাকিবেন, এমন 
আশ! নাই। আপনি একমাত্র কৈকেয়ীর 
নিমিত্ত প্রাণ পরিত্যাগের পরেও সৎকর্ম্ো- 
পার্জিত শুভ লোক হইতে ভ্রষ্ট হইবেন! 

মহারাজ! আপনি প্রিয় পুত্র রামচন্দ্র, 
চিরকালোপার্ছিত .কীর্তি ও আমাকে: পরি- 
ত্যাগ করিয়া পরিশেষে ছুঃখার্ত হৃদয়ে আত্ম- 
জীবনও বিসর্জন করিরেন ! হায়! আমি 
সর্ব্তোভাবে হত হইলাম !ভূপতে ! আপনি 
কৈকেয়ীকে রাজ্য প্রদান করিয়! এই অযোধধ্যা- 
নগরী, এই কোশলরাজা, কীর্তি, সবধর্ম, আত্মা, 
প্রজাগণ এবং মিড নামাকেও দিনউ 
| | করিলেন! 


মহারাজ দশরধ, দেবী কৌশল্যার ঘুখে 
ঈদৃশ দারুণ নিষ্ঠুর বাক্য শ্রাবণ করিয়া, 
দুঃসহ দুঃখে আকুলিত ও মোহাভিতূত 
হইয়৷ পড়িলেন; তিনি হতচেতন হইয়া 
নিমীলিত নয়নে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে 
করিতে শোঁক, বিলাঁপ ও পরিতাপ করিতে 
নি 


ব্রিষ্তিতম সর্গ। 
মশরথ-প্রনাদন। 

মহারাঁজ দশরথ, এইরূপে কৌশল্যার 
বাক্য-শল্যে মর্খে আহত হইয়া! পুনর্ধবার দুঃখ- 
নিমীলিত নয়নে মোহাভিভূত হুইয়া শয়ন- 
তলে নিপতিত হইলেন। তিনি পুনর্ববার 
ংজ্ঞালাভ করিয়া নয়ন উন্মীলন পূর্ববক 
অধোমুখ হইয়! কম্পান্থিত কলেবরে ক্কৃতা- 
ঞজলি-পুটে পার্বর্তিনী কৌশল্যার প্রতি দৃষ্টি- 
পাত পূর্বক কহিলেন, সাধ্বি! 'কৌশল্যে! 
আমি কৃতাঞ্চলি-পুটে তোমার নিকট প্রার্থনা |" 
করিতেছি, প্রসন্ন হও) হত-বতসলে ! আমি 
দারণ শোকে একান্ত অভিভূত হুইয়। 
পড়িয়াছি'; .ঈদৃশ অবস্থায় আঁমার হৃদয়ে 
ক্ষত স্থানে ক্ষার নিক্ষেপ কর! তোমার উচিত 
হইতেছে না। দেবি! তোঁমার.. বিবেচনা |. 
হইতেছে না,আমি ছুঃসহ পুত্রশোকে একান্ত 
কাতর; মামার হয় বিবীর্গ হইয়া যাইতেছে; |. 
তাহার ঠা হি অদহ খাবা মিনি | 





£- __া্গ 


অধফোগ্টাফাণ্ড। 


555 





দেবি! ভর্তা গুণবাম হউন বা নিগুণ 
হউন, পতিব্রত। রমধীদিগের কর্তব্য এই যে, 
তীাহাকেই দেবতা ও একমাত্র গতি বিবেচনা 
করিয়া আরাধন! করেন। দেবি! আমি যে 
অন্যায় ও অনুচিত কর্ম করিয়াছি, তাহ 
ক্ষমা কর; আমি একান্ত কাতর ও তোমার 
শরণাপন্ন হইয়! কৃতাঞ্জলিপুটে তোমার প্রস- 
শ্নত। প্রার্থনা করিতেছি। দেবি! দৈব আঁমাঁকে 
নষ্ট করিয়াছেন; স্বৃতের উপরি পুনর্ববার 
খড়গাঘাত করা তোমার ন্যায়.পতি-পরায়ণ! 
রমণীর উচিত হইতেছে না। দেবি! তুমি যে 
ধর্মশীলা, ধর্মজ্ঞা ও লোক-ব্যবহারজ্ঞা, তাহা! 
আমি জ্ঞাত আছি; অতএব ঈদৃশ অব- 
স্থায় আমার প্রতি ঈদৃশ বাক্য প্রয়োগ করা 
তোমার ন্যায় মছাবংশ-সম্ভৃতা মহিলার 
যোগ্য হইতেছে না। 
_- পতি-বৎমলা দেবী কৌশল্যা, পতির মুখে 


ঈদৃশ করুণা-পুর্ণ কাতর বাক্য শ্রবণ করিয়া 


পরিতপ্ত হৃদয়ে পুত্র-শোক পরিত্যাগ পূর্ববক 
মস্তকে অঞ্জলি ধারণ করিলেন; এবং মহা- 
রাজের চরণ-তলে নিপতিত হইয়া! কহিলেন, 
মহারাজ আমি অবনত মস্তকে আপনকার 
চরণে নিপতিতা হইতেছি, আপনি প্রসন্ন 


| হউন; আমি ক্কতাঞ্জলিপুটে প্রার্থনা! করি- 


|| তেছি, আপনি আমার অপরাধ ক্ষমী করুন। 
| খহারাজ! আমি পুঝ্র-শোকে বিমুড়ন্ছদয়া 


| হইয়া? অনিচ্ছা, পুর্ব্ক আপনাকে অগেক 


গ 


] | শরসব্য 'কধা বলিয়াছি) আমি বর্ধযাদা . 


গতিজ্রম করিয়াছি; 'আগৰি ককপা কিমা 


]. খামার এই অপরাধ জমা করুন। 


মহারাজ! ভর্তা দেবতাস্বরূপ ? ভর্তা? 


একান্ত কাতর হইয়া কৃতাঞ্জলি-পুটে প্রার্থনা 


করিলে, যে রমণী প্রপন্না ন! হয়, তাহার 
ইহকালও নাই, পরকধলও নাই।. মহী- |. 
পতে ! আপনি আমার ও রামচন্দ্রের সর্ব্ব- 
ময় কর্তা ও প্রভু; আপনি যাছ়া! করিবেন, 
তাহাতে আমাদের কিছুমাত্র বলিবার অধি- 
কার নাই; আমি শোকে বিহ্বল ও একান্ত | 
কাতর হইয়া সীমা অতিক্রম পূর্বক আপন- 
কার অবমানন। করিয়াছি; আপনি, ক্ষম! 
করুন। 

- ধর্মজ্ঞ! আমি ধর্ঘদের গতি অবগত 
'আছি, আপনি যে ষত্য-প্রতিজ্ঞ ও সত্যবাদী, 
তাহাও আমি জানি; পরস্ত আমি পুত্র-শোকে 
একান্ত কাতর ও হতবুদ্ধি, হইয়া, যাহা মুখে 
আসিয়াছে, তাহাই বলিয়াছি। শোক, বুদ্ধি 
নষ্ট করে; শোক, বিদ্যা ও জ্ঞান ধ্বংস 
করে; শোক, ধৈর্ধ্যও নাশ করিয়া! থাকে ; 
অতএব শোক-সদৃশ শত্র আর দ্বিতীয় নাই। 
রাজন! প্রস্থলিত অগ্নিস্পর্শ সহ করিতে | 
পারা যায়, দারুণ শস্ত্রাঘাতও মহ্‌ করিতে | 
পারা-যায়, পরন্ত ছুঃসহ শোকাবেগ-জনিত ৷ 
ছুঃখ সহ করিতে পারা যায় না।: ছারা | 
ধর্দের তত্ব নিরূপণ" করিয়াছেন, তাদুশ 
র্বব্ঞ, ধৈরয্যশালী, যতিগণও শোকোপহভ- |. 
বিষ |. 


চিত হইয়া বিমুধ-ায় ও ইতিং 
হইয়া পন্ডেন।, এডি, ] 
. অরপ্ঠে (বারো বঙগসবের গরুযে 1. 


পঞ্চ দিন হইয়াছে ভাহা আনায় 
88823588558 








১৯৫ 





দীর্ঘতর বলিয়া! অনুভূত হইতেছে; আমার 
হৃদয় নিরস্তর রা'মচন্দ্রে একাগ্র ভাবে, সমা- 
সক্ত রহিয়াছে; বর্ষাকালে মহারেগশালী 
গঙ্গাজল-প্রবাহের ন্যায় আমার শোকপ্রবাহ 
ক্রমশই পরিবর্ধিত হইতেছে। ' দেবী 


| কৌশল্যা, এইরূপ কৃরুণ বচনে মহাঁরালের 
| ষহিত কথোপকথন করিতেছেন, 'এমত 


| ঘময়ে দিবা অবসান হইল; দিবাকর অন্ত- 
1 গমন করিলেন । 


'ঘবী কৌশল্যা! এইরূপ সাস্বনা-বাঁক্যে 
মহারাঁজকে স্ুষ্থির করিলে তিনি শোক ও 
পরিশ্রীমে পরিস্সান হইয়! ক্রমে ক্রমে নিদ্রার 
বশবর্তী হইলেন। রর 


চতুষেিতম সর্গ । 


স্ুমিতআ্রাবাক্য। | 





[ রামচন্দ্র এক্ষণে পিতৃ-আজ্ঞা পালন করিতে-: 


| 1 ছেল; তায পুত্রের নিমিত শোৌঁক করা আপন-। 
| | কারইউচিত হইতেছে না) যে পুত দেবসদৃশ-। 
1 সন্ব-$শাবলক্বী, প্াজ্, দূরদশী ও শ্রেয়ো-। 
ূ [ যখন ভূমিতে শয়ন রুরিবে, তখন ভপনবাস |. 


ভাঁজন নহে, মে কখনই পিভায় নিষ্বোগে 
অবস্থান করে না। ছার্ধ্ে! আমার.বিবেচনা 
হইন্েছে, আপনকান পুল্র যে.রাজ্য ও.মঝ: 


'্নন্য-হ্লভ্ভ মহৎ কল্যাণ প্রাপ্ত হইবে, সন্দেহ 
নাই। আপনকার তনয় পরম-ধার্মিক, সে 
সাধুচরিত ধর্মানুগত যশক্কর পথ্ধে অবস্থান 
করিতেছে; তাহার নিমিত্ত আপনকার শোক 
করা উচিত হইতেছে না। আর্য ! আমার 
পুত্র ভ্রাত্-বতসল লক্ষণ, সৎপথবত্তা রাম- 
চন্দ্রের অনুগামী হইয়াছে; তাহার নিমিতও 
শোক কর! আপনকাঁর উচিত হইতেছে না। 
যশোভাঁজন! ধর্্-পরাঁয়ণ! ধন্য! জানকী, চির- 
কাল হুখ-সৌভাগ্য সম্ভোগ করিয়া অরণ্য- 
বাসের মহাছুঃখ জানিয়াও গৃহযাঁস ও সমু- 


। দায় সুখ পরিত্যাগ পূর্বক যে ভর্তীর অনু- 
“| গমন করিলেন, তাহাতে তাহার নিমিতও 
| শোক করা আপনকা'র বিধেয় হইতেছে না। 


দেবি! আঁপনকার পুত্র রামচন্জ্র ব্রিলোঁক- 
বিশ্রতা স্থমহতী যশঃপতাকণ উড্ভীন করিয়া 


| গমন করিয়াছে;তাহায় নিমিত্ত শোকাকুলিত 
ৃ ] হওয়া আপনকাঁর উচিত হইতেছে না ;উদ্ার- 
প্রমদা-প্রধানা কৌশল্যা, ধৈর্য্য পরিহার 
| পর্ধবক বিলাপ করিতেছেন দেখিয়া, ্থমিত্রা 

ধর্মানুগত সাস্তবনা-বাঁক্যে কহিলেন, দেৰি ! 
 দিব্যগুপ- সম্পন্ন পরম-ধার্টিক আপনার পুত্র 


চিত্ত রামচন্দ্রের বিপুল সত্ব অবগত “হইয়া 
ভগবান দ্রিবাকর, কখনই কিরণ-জাল দ্বারা 
তাহাকে সন্তাপিত করিবেন না। আর্ষোে! 
অনতিণীতল, অনতি-উষণ ছৃখস্পর্শ বায়ু, 
বিবিধ কানন হছুইতে ছুরভি গন্ধ আঁমগ্দ || 
পূর্বক আপনফাঁর পুতে গেবা | বমি ]1 
সন্দেহ নাই। এ 

দেখি! অরণ্য-মধ্যে লে গজ | 


নিশাকর মুখ্ধকর কর-পিকর কারা তাহাকে 
ন্পর্ল.করিয়! সখী করিয়েন?: যহছি মিগা- || 


]. 1 পরিত্যাগ করিয়া বগম করিতে মির হাহাহা: নি কার, এ ৰ 











অযোগ্যাকাণ্ড। 


করিয়াছেন ; সেই সর্বাস্ত্রকুশল রামচন্দ্রের 
নিমিত আপনি কিজন্য শোঁকাকুলিত হইতে- 
ছেন! কীর্ডি, শ্রী ও লক্ষমীরূপ! পতিব্রতা ভার্য্য! 
যাহাঁকে নিয়ত সেবা. করিতেছে, সেই মহা- 
দ্যুতি মহাসত্ব রামচন্দ্র, অবশ্টুই রাজ্যলাভ 
করিবে। আর্যে! আপনি পুত্রশোকে একাস্ত 
কাতর হুইয়। অদ্য যেরূপ নয়ন-জল পরিত্যাগ 
করিতেছেন; রামচন্দ্র পুনর্বার অযোধ্যায় 
উপস্থিত হইলে এইরূপ আঁনন্দাশ্রুঃ বিসর্জন 
করিবেন। আপনকার পরম-ধার্ন্মিক পুত্র রাম- 
চন্দ্র মহীমগ্ডলে যশোমগ্ডল বিস্তীর্ণ করিয় চতু- 
দ্দশ-বর্ষাবসানে অবশ্যই রাজ্য ভোগ করিবে। 
যে নরকুঞ্জর রামচন্দ্রের কুশচীর ধারণ পুর্ববক 
বনগমন করিবার সময় সাক্ষাৎ লক্ষমীর ন্যায় 
দেবী সীতা অনুগামিনী হইয়াছেন; তাহার 
দুর্নভ আর কিআছে ? আপনকার পুত্র পুরুষ- 
প্রধান দীর্ঘবাহ রামচন্দ্র,বনবাস হইতে প্রতি- 
নিবৃত্ত হইয়া পুনর্বার চরণ-বন্দন পূর্বক 
আপনাকে আনন্দিত করিবে । মেঘরাঁজি 
যেমন সলিল-বর্ষণ দ্বারা মহীধরকে অভিষিক্ত 
করে, সেইরূপ আপনিও রাজীব'লোচন রাঁম- 
চন্দ্রকে চরণ-বন্দন করিতে দেখিয়! আনন্দাশ্রু 
দ্বারা অভিষিক্ত করিবেন । 

পুরুষ-প্রধান মহাবীর রামচন্দ্র নিজ বাছ্‌- 
বল আশ্রয় পুর্ব্বক নিতাঁক হৃদয়ে নিজ গৃহের 
ন্যায় অরণ্য-'মধ্যেও স্থখে বাস করিবে। যাহার 
| হ্বত্বীক্ষ শরনিকরে  সযুদ্রায় শক্রগণ নিহত 
| হয়,..সমুদ্ায় অবনীমণ্ডল কি নিমিত্ত তাহার 
| শাফনাধীন, থাকিবে না ?..রামচন্দ্র যেরূপ 
শৌধ্যশালী, যেরূপ মহাসত্; যেরূপ গুত- 


+শশীত 16 


১৯৩ 


দর্শন ও যেরূপ শ্রীমান, তাহাতে সে বন- 
বান-হইতে প্রতিনিবৃত্ত হইবামাত্র রাজ্যলাঁভ 
করিবৈ, সন্দেহ নাই। মহাত্থ্া রামচন্দ্র সূর্যের 
সুধ্য, অগ্নির অগ্নি, প্রভুর প্রভু, লক্ষমীর লক্মমী, 
কীর্ডির কীর্তি, ক্ষমার ক্ষমা ও ভৌতিক-পদার্থ- 
সমূহের মুলীভূত | রামচন্দ্র নগর-মধ্যে থাকুক 
বা অবণ্য-মধ্যেই থাকুক, সে কৌন দোষেই 
দূষিত নহে। পুরুষ-সিংহ রামচন্দ্র, বৈদেহী 
বন্থধা ও সৌভাগ্য-লক্ষমীর সহিত শীঘ্রই 
রাজ্যে অভিষিক্ত হইবে। 

যে ছুদ্দর্য রামচন্দ্রকে চীরচীবর' ধারণ 
পূর্বক বনগমন করিতে দেখিয়া অযোধ্যা- 


নিবাষী জনগণ সকলেই শোঁকে অভিভূত 


হুইয়া ছুঃখ-জনিত নয়ন-জল পরিত্যাগ করি- 

তেছে, সীতার ন্যায় রাজলক্ষমীও যাহার অনু- 

গমন করিয়াছেন, সেই সর্ববজন-প্রিয় রাজ- 

কুমারের ছুর্নভ কি আছে ? মহানুভব লক্ষ্মণ, 

সশর শরাসন খড়গ প্রভৃতি অস্ত্রশস্ত্র গ্রহণ 

পূর্ধবক যাহার অগ্থে অগ্রে গমন করিতেছে, 
তাহার দুর্লভ কি আছে? 

দেবি! শোক-মোহ্‌ পরিত্যাগ করুন; 

আমি শপথ করিয়া আপনকাঁর নিকট বলি- 
তেছি'রামচন্ত্র বনবাস-ব্রত উদযাপন পূর্বক 
গৃহে প্রত্যাগমন করিবৈ, আপনি দেখিতে 
পাইবেন । কল্যাণি! আপনকার পুত্র নবো- 
দিত চন্দ্রের ন্যায় আপনকার দৃষ্টিপথে উদিত 

হইয়! মস্তক দ্বারা আপনকার এই চরণদ্বয় 
পুনর্বধার বন্দনা করিবে, দেখিতে. পাইবেন | 
দেবি! রামচজ্জ পুনর্বার অযোধ্যায় প্রহেশ টু 
পুর্ব্বকৃ মহাসস্ সম্পন্ন হ্ইয়া সান 





১৯৪ 


অভিষিক্ত হইবে; আপনি অনতি-দীর্ঘকাঁল- 
মধ্যেই তাহা! ঘর্শন করিয়। আনন্দ-জনিত 
নয়ন-জল পরিত্যাগ করিবেন। দেবি! মস্ত 
রামচন্দ্রের কোন অমঙ্গল ঘটিবার সম্ভাবনা 
নাই; আপনি তাহার নিমিভ কিছুমাত্র 
শোক-ছুঃখ বা পরিতাপ করিবেন না। 

দেবি ! সমুদায় অনুজীবী জনগণকে আশ্বাস 
প্রদান কর! আপনকার কর্তব্য; আপনি কি 
নিমিত্ত এক্ষণে স্বয়ং শোকে একান্ত বিহ্বল 
হইয়া পড়িতেছেন! দেবি"! রামচন্দ্র অপেক্ষ! 
সৎপথবন্তা মহাত্মা আর জগতে কেহই নাঁই; 
এই মহানুভব রামচন্দ্র ধাঁহার গর্ভে জন্ম 


পরিগ্রহ করিয়াছে, সেই আপনি কি নিমিত্ত. 


শোকাকুলিত হইতেছেন। গ্রীক্মীবলানে নৃতন 
মেঘোদয় হইলে প্রজাগণ যেরূপ আনন্দিত্ত 
হয়, রামচন্তর প্রত্যাগমন পূর্বক স্থহৃদুগণের 
মহিত পমবেত হইয়! আপনাকে প্রণাম করি- 
| তেছে দেখিয়া নকলে সেইরূপ আনন্দভরে 
নয়ন-জল পরিত্যাগ করিবে । দেবি! গ্রজা- 
বসল আপনকার পুত্র অনতি-দীর্ঘকাল-মধ্যেই 
অযোধ্যায় পুনরাগত হইয়া ম্বছুল-কর-কমল- 
যুগল দার! আপনকা'র পদ-ধূলি গ্রহণ করিবে। 
মেঘরাজি যেমন জল-বর্ষণ দ্বারা মহীধরকে 
অভিষিক্ত করে, আপনিও সেইরূপ হুহদগণে 
পরিবৃত মহাবীর রামচন্দ্রকে প্রণাম করিতে 
দেখিয়/ আনন্দা শর বিসজ্জন করিবেন । 


চ্দ্রজননী কৌশল্যাকে এইরূপ বিবিধ বাক্যে 


| আশ্বাস প্রদান করিয়া বিরতা হইবেন। শরছ-.. 


| কালে অন্প-সলিল মেঘ. যেরূগ. কায়ুবেগে, 


 কলায়ায়ণ। 


বিনষ্ট হয়, সেইরূপ লক্ষষণ-জননী হ্থমিত্রার 
প্রবোধ বাক্য শ্রবণে.নরদেব-পত্থী কোৌশল্যার 
তাদৃশ দারুণ শোক তৎক্ষণাৎ অপনীত হইল । ! 


শপ 


গঞ্চযিতম সর্গ। 


শ্রী শ 
খবি-কুমার-বধ-বৃত্তান্ত। 


পুরুষ-সিধহ রামচন্দ্র ও লক্ষ্মণ বনবাসী 
হইলে শ্রীমান মহারাজ দশরথ, শোকে স্বাস্থ্য 
ও জীবনাশ! পরিত্যাগ করিয়াছিলেন; রাছ 
যেমন দ্িবাকরকে গ্রীন করে, সেইরূপ রাম 
ও লক্ষমণের নির্বাসন-জনিত রিবিধ বিপ্লব 
আসিয়। দেবরাঁজ-সদূশ মহারাজ দশরথকে 
আক্রমণ করিল। 

রামচন্দ্রের অরণ্য-যাত্রার ষষ্ঠ দিবসে 
মহা'যশ! মহারাজ দশরথ, অর্ধ-রাত্র-সময়ে 
জাগরিত হইয়া শোক ও অনুতাপ করিতে- 
ছেন,এমত সময় হঠাৎ পূর্ববকৃত দারুণ ছুক্কৃত 
তাহার স্থৃতিপথে আবিষূর্ত হইল. তিনি 
পুর্বববৃন্তাত্ত সমুদয়. আনুপূর্বিবিক স্মরণ পুর্ববক 
দেবী কৌশল্যাকে আহ্বান করিয়া কহিলেন, 
দেবি কৌশল্যে ! যদি জাগিয়! থাক, আমি 
যাহা বলিতেছি, মনোযোগ পুর্ব্বক শ্রাবণকর। 
কল্যাণি! মনুষ্য শুভ.বা অগুত ফে কর্দোন্ধ 


.] অনুষ্ঠান করে, কালক্রমে অবশ্যই তাহার ফল 
বচন-প্রয়োগ-কুশল। দেবী সমিত্রা, রাম. 


প্রাপ্ত হয়; ফে ব্যক্তি কার্ধ্য-আরস্তের সময় 
তাহার গৌরব, লাঘব, গ.ও-দোষ নিরূপণ 
করিতে না সারে ছি বির জা র 
যাইতে পারে ।7;:7৮7১5৮-510 





অযোধ্যাকাণ্ড। 








 গেবি! যদি. কোন ব্যক্তি আম্রবন ছেদন 
পূর্বক পুষ্প দর্শনে উৎকৃউতর-ফল-লোলুপ 
হইয়া প্রযত্ব-সহকারে পলাশ-বৃক্ষে জল-সেক 
করে, তাহা হইলে তাহাকে ফলোৎপত্তির 
সময় শোক ও অনুতাপ করিতে হয়। ষে 
ব্যক্তি অগ্রে ভাবী শুভ বা! অশুভ ফল বিবে- 
চন না করিয়া হঠাৎ কোন কর্ম করে, সে 
ব্যক্তি এ কিংশুক-বৃক্ষ-সেচকের নায় ফল- 
কালে শোক ও পরিতাপে অভিভূত .হয়। 
দেবি ! আমি ভুর্মতি-নিবন্ধন আত্রবন ছেদন 
করিয়া যত্ব পূর্বক পলাশ-বন আশ্রয় করি- 
যাছি)--আমি বুদ্ধি-মোহ প্রবুক্ত প্রিয়-পুত্র 


রামচন্দ্রকে পরিত্যাগ করিয়া এক্ষণে শোকাদ্ষ- 


কুপে নিমগ্ন হইয়াছি। * 
কৌশল্যে! আমি যখন তরুণ-য়ন্ক 
ছিলাম, যখন আমার বিবাহ হয় নাই, তখন 
আমি নৃতন লক্ষ্য-ভেদ শিক্ষা করিয়াছিলাম) 
তৎকালে আমি অসামান্য-শব্দ-বেধ-সাম্থ্য 
প্রদর্শনের . উদ্দেশে স্বয়ং একটি গুরুতর 
দুক্ষর্দের অনুষ্ঠান করিয়াছি ; বিষ ভক্ষণ 
"এ করিলে যেরূপ পরিণামে জীবন-সংহার হয়, 
সেইব্ূপ এখন আমার সেই স্বয়ংকৃত পাপ- 
কর্মের ফল ভোগ করিবার সময় উপস্থিত 
হইয়াছে; যেমন কোন ব্যক্তি জানিতে 
না পারিয়া হলাহল তক্ষণ করে, সেইরূপ 
: | পুর্বকালে আমি না ুঝিয়া ছা ধারক 
করিয়াছি । 
..দেবি! আমি যখন যুবরাজ ভি 
(ফেপমর ডোমার সব্জি আমায় বিধাহ-ইয় 
নাই) দেই অবস্থায় একদ] জর্ববজন-মন$ 








| ধারণ পুর্ববক সরযূ-নদীর তীরে গ্রমন করি- 
| দ্বারাই ব্যায়াম অভ্যাস করিতাম; আমি |. 


[ সরষূনদী-তীরবর্তী রিনি স্থানে ' উপস্থিত" 
1 হইলাম"? ফেখানে: বন্য: ঠা ্লাতরিকাষে 






























১৯৫ 


প্রহ্ষণ বর্ষাকাল আপিয়া উপস্থিত হইল 
এই সময় ভগবান মার্তগড প্রচগডরূপ ধারণ 
পূর্বক মহীতলের রস আকর্ষণ করিয়া উত্ত- | 
রায়ণ হইতে নিবৃত্ত হইয়া .দক্ষিণাভিমুখে গমন 
করিতে আরম্ত করিলেন) নয়ন-রঞ্জন ঘন 
ঘনঘটা নভোমগুল সমাচ্ছাদন পূর্ব্বক প্রজা- 
গণের” নয়ন-রঞ্জন করিতে লাগিল; বক, 
সারস ও মত্ত ময়ুরগণ, পরমানন্দে বিহার 
করিতে আর্ত করিল) বহুবিধ বিহঙ্গ-গণের 
পক্ষরূপ উত্তরীয় বসন বর্ষা-জলে আর্দ্র ও রিক্ন 
হইয়া উঠিল; তাহার! স্নাত হইয়াই যেন 
অতিকৃচ্ছে বৃষ্টিবাতে বিকম্পিত মহীরুহ- 
শাখার*্অগ্রভাগ আশ্রয় করিল। মত্ব-সারঙ্গ- 
সমাকুল পর্ববত-সকল, পতিত ও পতমাঁন 
সলিল দ্বারা সমাচ্ছ্ন হইয়া তোয়রাশির 
ম্যায় প্রতীয়মান হইতে লাগিল। 

এই' জলদাগম-সময়ে প্রবল বেগে আকুল 
আবিল জল-সমূহ বিপুল শোতে উম্মার্গগমনে 
প্রবৃত্ত হইল) এই ধরণীতল ভূরি-পরিমিত 
জলদ-জলে পরিতর্পিত হইল; কুরঙ্গ, মাতঙ্গ 
ও ময়ূরগণ হরিদ্বর্ণ শাদ্বল ভূমিতে উন্মত্ত 
ভাবে বিচরণ করিতে লাগিল। . 

দেবি! ইদ্বশ পরম-রমণয় প্রার্টকাল 
উপস্থিত হইলে, আমি শরাপন ও তভূণীর 


লাম) 'আমি তৎকালে একমাত্র শরীসন 


শব্দ-অনুসারে লক্ষাভেদ করিবার অভিপ্রায়ে 








$-__৭৭৭ঁ্ছ 


১৯৩ 


নিপানে জলপান করিবার জন্য আগমন 
করে, সেই স্থানে আমি ম্বগবধ করিবার 
[ অভিপ্রায়ে সেই ভীষণ-তিমিরারৃত রজনীতে 
শরাঁসনে জ্যারোপণ পর্ববক একপার্খে দণ্ডায়- 
মান থাকিলাম। আমার এইরূপ সংকল্প ছিল 
যে, সেই তীর-প্রদেশে বন্য মহিষ, গজ বা 
অন্য কোন ম্বগগ আগমন করিলে "আমি 
শব্দানুসারে তাহাদিগকে সংহার করিব। 
অনস্তর আমি তিমিরার্ৃত অদৃশ্য শ্থানে 
বারণ-বৃংহিতের ন্যাঁয় পৃ্ধ্মাণ জল-কুস্তের 
শব্দ শ্রবণ করিলাম; শ্রবণ মাত্র আমি দৈব- 
ছুর্বিপাক নিবন্ধন আশীবিষ-সদৃশ স্তীক্ষ 
সুবর্ণ-পুঙ্থ-স্থবশোভিত নিশিত শর, শরাসনে 
যোজিত করিয়। গজ-শব্দ-বোধে সেই শব্দ- 
স্থানে তৎক্ষণাৎ নিক্ষেপ করিলাম । 
দেবি! আঁমি শ্ৃতীক্ষ শায়ক পরিত্যাগ 
করিবামান্র, হায়! হত হইলাম! হায়! 
হত হইলাম!» এইরূপ মনুষ্য-মুখোচ্চারিত 
করুণধ্বনি আবণ করিলাম। পরে এইরূপ 
শুনিতে পাইলাম যে, “হায়! মাদৃশ তপন্থি- 
'জনের প্রতি কি নিমিত্ত ঈদৃশ অন্তর নিক্ষিপ্ত 
হইল! হায়! কোন্‌ নৃশংস ব্যক্তি আমাকে 
স্থতীক্ষ বাঁণে বিদ্ধ করিল ! আমি এই রাত্রি- 
কালে জন-শুন্য নদীতে জল আহরণের 
নিমিত্ত আগমন করিয়াছিলাম ; কোন্‌ ব্যক্তি 
আঁম/কে বিষম বাণে বিদ্ধ করিল! হায়! 
আমি কাহার নিকট কি অপরাধ করিয়াছি ! 
আমি অহিংসা ধর্ম অবলম্বন পূর্বক বনে বাস 
'করিয়। বন্য. ফল-মূল দ্বারাই জীবিকা! নির্বাহ 
1 করিয়া থাকি; আমি ত কখন কাহারও 








রামায়ণ। 





অপকার করি নাই! কে আমাকে বাণ দ্বার! 
বিদ্ধ করিল! মাদৃশ বক্ষলাজিন-জটাধারধারী 
খধির কি নিমিত্ত আন্ত্রাঘধীতে জীবন বিনাশ 
হইল! আমকে বিনাশ করিয়া! কাহার কি 
ইট সিদ্ধ হইল? 

হায়! আমার পিত। অন্ধ, বৃদ্ধ ও দীন; 
তিনি অরণ্য-মধ্যে আরণ্য ফল-মূল দ্বারাই 
জীবন ধারণ করিয়া থাকেন; আমি তাহার 
একমাত্র পুত্র, আমাকে বাঁণবিদ্ধ' করাতে 
আমার পিতার হৃদয়েও জীবন-সংহারক বাণ 
নিক্ষেপ করা হইয়াছে! শিষ্য গুরু-বধ করিয়! 
যেরূপ পাঁপভাগী হয়, আমাকে বিন। কারণে 
বধ করিয়া যিনি তাদৃশ পাঁপে লিপ্ত হইয়াছেন, 
ভাহাকে কোন্‌ সাঁধুব্যক্তি ঘ্বণা না করিবেন ? 

হায়! আমি আমার জীবন বিনাশের 
নিমিত্ত অনুশোচনা করিতেছি ন1; পরস্ত 
আমার অন্ধ বৃদ্ধ পিতা মাতার নিমিত্তই শোকে 
আকুলিত হইতেছি! আমি, অন্ধ বৃদ্ধ পিতা 
মাতাকে ভরণ-পোষণ করিয়া! আসিতেছি; 
আমি মৃত্যুমুখে পতিত হইলে তাহীরা অনাথ, 
হইয়া কিরূপে যে জীবন ধারণ করিবেন, |. 
বলিতে পারি না! হায়! এক বাণে আমার 
বৃদ্ধ পিতা, মাতা ও আমি নিহত হইলাম! 
আমার পিত1 মাতা ও আমি শাক ও ফল 
মূল ভক্ষণ পূর্ব্বক জীবন ধারণ করিয়! থাকি, 
এক্ষণে কোন্‌ ছুরাত্া! আপিয়! এক বাণেই 
আমাদের তিন জনকে বিন করিল 1 

দেবি! আমি-ঈদৃশ করুণা-পূর্ণ বিলাপ" 
বাক্য শ্রাবণ করিয়! এককালে উদ্‌দ্রাত্-হদয় 
হইয় পড়িলাম, অধর্দীভয়ে তৎকালে আমার |. 




























হস্ত হইতে সশর শরাসন নিপতিত হুইল; 
আমি শোকাবেগ বশত সন্ত্ান্ত-ছৃদয়,ছুর্মনায়- 
মান, হীনসত্্ব ও হতচেতন-প্রায় হইয়। সেই 
স্থানে উপস্থিত হইলাম, এবং অবিলম্বে নিকট- 
বর্তী হইয়া দেখিলাম,বিকীর্ণজটাকলাপ-বিভূ- 
ধিত অজিনধা'রী একটি বালক, হৃদয়ে শর-বিদ্ধ 


য়াছেন; তাহার জটাকলাঁপ ইতস্তত বিক্ষিপ্ত 
হইয়। রহিয়াছে, হস্তশ্থিত কলস বিপর্ধ্যস্ত 
হইয়। পড়িয়াছে, সর্বাঙ্গ ধূলি ও শোণিতে 
লিগ এবং হৃদয়ে শল্য বিদ্ধ হইয়াছে। দেবি ! 
আমি এইরূপ দর্শন করিয়া অতীব ভীত ও 
আকুলিত-হাদয় হইলাম ; মর্দ-বিদ্ধ খবিকুমাঁর 
স্বীয় তেজোছ্বার আমাকে, দগ্ধ করিয়াই থেন 
আমার প্রতি কাতর ভাবে দৃষ্টিপাত পূর্বক 
কহিলেন, ক্ষত্রিয়! আমি আপনকার কি 
অপকার করিয়াছি ? আমি এই বনে বাঁস 
করিয়া থাকি ; আমি পিতা-মাতার নিমিভ জল 
লইতে আপিয়াছিলাম ; আপনি কি নিমিত্ত 
আমাকে খবুতর শর প্রহার করিলেন ? আমার 
. বৃদ্ধ পিতা-মাতা দীনহীন, অন্ধ ও অনাথ; 
তাহার] আমার নিমিত্ত এই বিজন বনে 
প্রতীক্ষা করিতেছেন ! পাপাশয়! আমার 
পিতা মাতা বা আমি আঁপনকার কোন অনিষ্ট 
করি নাই; আপনি কিনিমিত্ত এক বাঁণেই 
আমাদের তিন জনকে সংহার করিলেন ? 
৷ [আমার অন্ধ ও ছুর্্বল পিতা-মাতা! পিপাসা 
কুলিত হৃদয়ে আমার প্রতীক্ষা করিতেছেন; 
তাহারা আমার প্রতিগমনের প্রত্যাশায় অতি- 
কে তৃষ্ণ। ধারণ করিয়া থাকিবেন | 


5 
্ 


৯ _ ৭ শি 








48 __ 


৫০ 


অযোধ্যাকাণ্ড। 


হইয়া জলের নিকট কাঁতর ভাঁবে নিপতিত রহি- 








১৯৭ 





মুঢ়মতে ! আপনি আমাকে বিনাশ করি- 


লেন, স্বামার পিতা ইহার কিছুই জানিতে, 


পারিলেন না; ইহাতে আমার বোধ হয়, বেদা- 
ধ্যয়ন বা তপশ্চরণে কোঁন.ফল হয় না, অথবা 
পিতা জানিতে পারিয়াই বা কি করিবেন ! 
তিনি অন্ধ, তিনি কোথাও গমনাগমূনেও সমর্থ 
নহেন;”একটি অচল ভেদ কয়িলে যেমন অন্য 
অচল তাহাকে রক্ষা করিতে অসমর্থ, আমার 
পিতাঁও সেইরূপ অচল ও অসমর্থ । রঘুবংশীয় ! 
আপনি শীস্র আমার" পিতার নিকট গমন 
করিয়া! এই সমুদায় ঘটন1 নিবেদন করুন ; যদি 
না করেন, তাহ! হইলে অনল যেমন শুক্ক কাষ্ঠ 
দপ্দীকরে, সেইরূপ তিনিও জ্রোধান্ডিভূত হইয়। 
আপনাকে শীপানল দ্বারা দগ্ধ করিবেন। 
রাজন্য ! এই যে একজনের মাত্র গমন- 
যোগ্য একটি সংকীর্ণ পথ রহিয়াছে, ইহ 
অবলম্বন পূর্বক গমন করিলে আমার পিতার 
আশ্রমে উপনীত হইবেন; আপনি এই পথে 
শীঘ্ঘ গমন করিয়া তাহাকে প্রসন্ন করুন; 
নতুধা তিনি কুপিত হইয়া আপনাকে শাপ 
প্রদান করিবেন। রাজন্য ! আপনি যে আমার 
প্রতি শর-নিক্ষেপ করিয়াছেন, তাহা উদ্ধৃত 
করিয়! জামাঁকে বিশল্য করুন) বজ্াগ্নি-সদৃশ 
দারুণম্পর্শ এই শল্য আমার প্রাণ রোধ 
করিতেছে; রাজন্য ! আমার শল্য উদ্ধার 
করুন, যাহাতে আমাকে সশল্য হইয়া মঞ্জিতে 


গ 


না হয়, তদ্দিষয়ে হত্রবান হউন। জল-ঝোতি 
যেমন বালুকাময় উন্নত তীর উৎসঙ্গ করে, 


সেইরূপ আপনকার নিশিত শর আমার প্রা, 
নিরুদ্ধ ও অভিভূত করিতেছে । | 








১৯৮ 


রামার়ণ। 





দেবি ! এই সময় আমার হৃদয়ে এইরূপ 
চিন্তার উদয় হইল যে, মর্শ্মবিদ্ধ শল্য খষি- 
'কুমারকে যার পর নাই যাতন! দিতেছে, কিন্ত 
যদি আমি শল্য উদ্ধার করি, তাঁপস-কুমার 
এখনি জীবন পরিত্যাগ করিবেন ! শল্য আক- 
ধরণের সময় আমি ছুঃখিত, শোৌঁকাকুলিত ও 
একাস্ত কাতর হইয়া এইরূপচিস্তা কিতেছি, 
এমত সময় বিবৃত্তাঙ্গ অবসন্ন ক্ষয়োম্মুথ পর- 
মার্ঘদর্শী মুনিকুমার আমাকে তাদৃশ কাতর- 
ভাবাপন্গ দেখিয়। ধৈর্য অবলম্বন পূর্বক কহি- 
লেন, রাজন্য ! আমি স্থির চিত্তে বলিতেছি, 
আপনি ব্রদ্মহত্যা-জনিত পরিতাপ পরিত্যাগ 
করুন; তধপনি মনোছুঃখ করিবেন না; আমি 
ব্রাহ্মণ নহি) ব্রহ্মহত্য। হইল বলিয়। আপনি 
শঙ্কা করিবেন না; আমি বনবাসী ব্রাহ্মণের 
উরসে শূ্রা-গর্ভে জন্ম পরিগ্রহ করিয়াছি। 
তাপস-কুমার এই কথা বলিয়াই নীরব হইলেন। 

শরাঘাতে একান্ত কাতর জলার্রঁশরীর 
সরযুতটে শয়ান তাপস-কুমারকে এইরূপে 
ঘনঘন নিশ্বাস পরিত্যাগ পূর্বক বিলাপ 
করিতে দেখিয়া আমি যার পর নাই বিষাদ- 
সাগরে নিমগ্ন হইলাম; পরে আমি সেই 
অবশাক্গ মুনি-কুমারের জীবন-রক্ষা় যত্ববান 
ও হত-চেতনপ্রায় 'হইয়। হৃদয় হইতে বল 
পৃর্ববক বাণ উদ্কৃত করিলাম । 

/ধধিকুমারের মর্ঘদ হইতে শল্য উদ্ধৃত 
হইবামাত্র তাহার হিক্কা..ও শ্বাস উপস্থিত 
হইল। তিনি ক্ষণকাল বিচেষ্উমান হইয়াই 
* ক্ষীণ ও অবসন্ন শরীরে নেত্র পরিবর্তিত করিয়া 
জীবন বিসর্জন করিলেন । 


এইরূপে খধি-কুমার আমার যশোরাঁশির 
সহিত আমাকে নিপাতিত করিয়া প্রাণ পরি- 
ত্যাগ করিলে, আমি অপার ছুঃখ-সাঁগরে 
নিমগ্ন ও ইতিকর্তব্যতা-নিরূপণে অসমর্থহইয়া 
পড়িলাম | “ 


বট্ষন্টিতম সর্গ। 


রঙ 





ব্রন্মশাপ-কথন। 

এইরূপে আমি খধি-কুমারের হৃদয় 
হইতে বিষম-বিষ-বিষধর-সদৃশ শর উদ্ধৃত 
করিয়! জলকুস্ত গ্রহণ পূর্ববক তাছার পিতার 
আশ্রমে গমন করিলাম; সেখানে উপস্থিত 
হুইয়। দেখিলাম, পরিচারক-বিহীন অতিদ্দীন 
অন্ধ বৃদ্ধ খষি ও খাষিপত্ী ছিন্নপক্ষ পক্ষি- 
যুগলের ন্যায় একস্থানে অবস্থিত রহিয়াছেন। 
তাহার! বিলম্ব নিবন্ধন একান্ত ব্যথিত হইয়! 
অনন্য হৃদয়ে নিহত পুত্রের দর্শনাকাজ্ষায় 
তাহার বিষয়েই কথোপকথন করিতেছেন। 

দেবি! আমি অজ্ঞান-নিবন্ধন তাদৃশ মহা- 
পাতক করিয়া একান্ত কাতর হৃদয়ে আশ্রম- 
স্থিত ধষি ও খষি-পত্বীর সমীপবর্ভাঁ হইলাম 
এবং অন্ধ ধধি ও খষি-পত্বীকে দেখিয়াই আমি 
ভয়-ভীত ও শোকে বিহ্বল-হৃদয় হইয়া পড়ি- 
লাম। অন্ধ মুনি আমার পদ-শব্দ শ্রবণ করিবা- 
মাত্র কহিলেন, পুত্র! কিনিমিত তোমার 
এত বিলম্ব হইল? শীত্র জল আনয়ন কর) 
যজ্ঞদত্ত | তুমি অনেকক্ষণ পর্য্যন্ত জলে ক্রীড়া 
করিতেছিলে; তোষার মাত ও আমিঃতোমার 








অযোধ্যাকাণ্ড। 


বিলম্ব হওয়াতে অত্যন্ত উৎক্ঠিত হইয়া- 
ছিলাম। বস! যদি তোমার মাতা ব! 
আমি কোন অসন্তোষকর কার্ধ্য করিয়! থাকি, 
ক্ষমা কর; আঁর কোথাও গমন করিয়া 
এরূপ বিলম্ব করিও ন1। বস! আমি অগতি, 
তুমি আমাঁর গতি ; আমি নয়ন-হীন, তুমি 
আমার নয়ন; তোমাতেই আমার জীবন 
নিহিত রহিয়াছে । বৎস! অদ্য কি নিমিত্ত 
তুমি আমার সহিত সম্ভাষণ করিতেছ না! 
পুত্রললিম অন্ধ-যুনি এইরূপ করুণা- 
পুর্ণ বাক্য বলিতেছেন, এমত সময় আমি ভয়- 
বিহ্বল হৃদয়ে ধীরে ধীরে সমীপবর্ভী হইলাম। 
আমি ধৈর্য্য-বলে বাক্য সংযত করিয়। কৃতা- 
গ্রলিপুটে কম্পিত কলেররে বাম্প-পূর্ণ কণ্ঠে 
ভয়-গদগ্দ বচনে কহিলাম, মহামুনে ! আমি 
আপনকার পুত্র নহি; ক্ষত্রিয়-কুলে আমার 
জন্ম হইয়াছে; আমার নাম দশরথ; আমি 
সঙ্জন-বিনিন্দিত ঘোরতর পাঁপ কর্ম্ম করিয়া 
আপনকার নিকট উপস্থিত হুইয়াছি। 
ভগবুন! জলপানের নিমিত্ত সমাগত 
ৃষ্টিপথাতীত মগ বধ করিবার নিমিত্ত আমি 
শর শরাসন ধারণ পূর্বক সরযূ-ভীরে উপ" 
স্থিত হইয়াছিলাঁম ; আমার অভিপ্রায় ছিল 
যে,ঘোর তিমিরে বৃক্ষের অন্তরালে অলক্ষিত 
থাকিয়। শব্দ-অচ্ুসারে সৃগয়া করিব। এই সময় 
আপনকার পুত্র, সরযু'জলে কুস্ত পরিপূর্ণ 
করিতেছিলেন; সেই শব্দ আমার শ্রগতি- 
গোচর হইল; আমি মনে করিলাম, কোন 
আরণ্য মাতঙ্গ আসিয়া শুণ্ড দ্বারা জল- 
গ্রক্ষেপ পূর্ববক ক্রীড়া করিতেছে। তৎকালে 


১৯৯ 


আমি তাদৃশ ভ্রমে নিপতিত হইয়া শব্দ-অনু- 

লক্ষ্য করিয়া খরতর শর নিক্ষেপ করি- 
লাম; আপনকার পুত্র সেই শরে বিদ্ধ হইয়া 
জীবন বিসর্জন করিয়াছেন । 

আঁপনকার পুত্র বাঁণ-বিদ্ধ হৃদয়ে যে 
সময় আর্তনাদ করেন, সেই সময় আমি 
মনুষ্যের রোদন-ধ্বনি শ্রবণ করিয়াই ভীত 
হইয়া সেই স্থানে সমুপস্থিত হইলাম; 
দেখিলাম, আঁমার বাঁণেই বিদ্ধ হুইয়্া ধাি- 
কুমার আর্ডনাদ করিতেছেন! তগবন! আমি 
শব্দ-বেধ-সামর্থ্য নিবন্ধন মাতঙ্গ-বোধে শব- 
অনুসারে জলে বাণ নিক্ষেপ করিয়াছিলাম 


, দৈব-ছুর্বব্পাকে তাহাতেই আপনকার পুত্র 


নিহত হইয়াছেন; আপনকার পুত্র মর্মে বিদ্ধ 
হইয়া পরিতাপ করিতে করিতে আমার 
প্রতি যেরূপ আদেশ ও উপদেশ করিলেন, 
তদমুসারে আমি তাহার মর্স্থল হইতে 
তৎক্ষণাৎ বাণ উদ্ভৃত করিলাম । 

ভগ্রবন! আমি বাণ উদ্ধৃত করিলে আপন- 
কার পুত্র আপনাদের উভয়ের নিমিত্ত বন্ু- 
বিধ শোক, বিলাপ ও পরিতাপ করিতে | 
করিতে দেবংলোকে গমন করিয়াছেন। | 
মহীমুনে ! আমি অজ্ঞান-নিবন্ধষন হস! 
আপনকার প্রিয় পুত্রক্লে বিনাঁশ করিয়াছি; | 
এক্ষণে আপনি আমার প্রতি প্রসন্ন হউন | 
এবং ঈদৃশ অবস্থায় অতঃপর কি করিতে 'উইবে, | 
আমার প্রতি আজ্ঞা করুব। . পা 

অন্ধযুনি আমার মুখে ঈদৃশ ঘোরতর রারাণ | 
বাক্য শ্রবণ করিবাসান্র তৎক্ষণাৎ সূঙ্ছাতিত্ৃত 
হইয়! পড়িলেন ; সহ! যুঙ্ছ৷ নিবন্ধন ভিনি 














২৩৬. 





তৎকালে শাপ প্রদান করিতে পারিলেন না। 
পরে যখন তাহার চৈতন্য লাভ হইল, খন 
তিনি বাম্পাকুলিত লোচনে ঘনঘন দীর্ঘ 
নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিলেন; পরে 
তিনি সম্মুখে আমাকে কৃতাপ্জলি-পুটে দণ্ডায়- 
মান দেখিয়া! কহিলেন, রাজন! যদি তুমি 
এই অন্যায় অশুভ কর্ম করিয়া আমার নিকট 
স্বয়ং আসিয়া না বলিতে, তাহা হইলে আমি 
শাঁপানল. দ্বারা তোমার সমুদায় রাজ্যই দগ্ধ 
করিয়া ফেলিতাম ৷ যদি ক্ষভ্রিয়-বংশীয় 
কোন ব্যক্তি জ্ঞান পূর্বক কোন বানপ্রস্থ 
বধ করেন, তাহ! হইলে তিনি ইন্দ্রত্ব পদে 


প্রতিষ্ঠিত থাকিলেও তাহা হইতে নিচ্যুত, 


হইয়। ধোগামী হয়েন। নরাধম ! তুমি যদি 
জ্ঞানপূর্ববক এই বানগ্রস্থ বধ করিতে, তাঁহা 
হইলে তোমার পূর্বববর্ভাঁ সপ্ত পুরুষ ও পর- 
বর্তী সপ্ত পুরুষ নিরয়-গামী হইত; ভূমি 
অজ্ঞান পূর্ধবক আমার পুত্রকে বিনাশ করিয়াছ 
বলিয়া এ পর্য্যন্ত জীবিত রহিয়াছ; জ্ঞানকৃত 
বধ হইলে তোমার কথা দুরে থাকুক,এতক্ষণ 
তোমার বংশে একজনও জীবিত থাঁকিত ন1। 

নৃশংস ! সেই বাঁলক আমার অন্ধের 
যঞ্টিত্বূপ; তুমি যে স্থানে তাহাকে বাণ- 
বিদ্ধ করিয়! বিনষ্ট 'রিরিয়াছ ও যে স্থানে 
আমার সেই পুত্রের স্বৃত দেহ রহিয়াছে, 
আশমার্ঠুক অবিলম্ে সেই স্থানে লইয়া চল; 
আমি, ভূমিতে পতিত সেই স্বৃত পুত্রকে এক 
বাঁ স্পর্শ করিতে ইচ্ছা করি) আমি পুত্র- 
স্পর্শ ব্যতিরেকে এক্ষণে জীবন ধারণ করিতে 
পারিতেছি না। আমার পুত্রের শরীর 





রাষায়ণ। 


' স্থিত হইয়াছি; বৎস! উখ্থিত হও, একবার 
























এক্ষণে শোঁণিতে প্লাবিত হইয়াছে; অজিন 
ও জটা-কলাঁপ বিকীর্ণ হইয়া পড়িয়াছে 
আমি ভার্য্যার সহিত একবার তদবস্থাপন্ন 
মৃত পুত্রকে স্পর্শ করিতে ইচ্ছ! করি। 

দেবি! অনস্তর আমি একাকী, যাঁর পর 
নাই ছুঃখিত মুনি ও মুনি-পত্বীকে লইয়া 
তাহাদের ম্বৃত পুত্রের নিকট গমন পূর্ববক 
হস্ত দ্বারা স্পর্শ করাইয়া দিলাম। পুত্র- 
শোকাতুর মুনি ও মুনি-পত্বী ভূতলে পতিত 
পুত্রকে স্পর্শ করিয়াই আর্তনাদ পূর্বক 
ভাঁহার উপর নিপতিত হইলেন । বিবৎস! 
বসল ধেনুর ন্যায় মুনিপত্বী স্বৃত পুত্রের 
মুখের উপর মুখ প্রদান করিয়া অতীব করুণ 
স্বরে বিলাপ করিতে, লাগিলেন ও আর্তনাদ 
পুর্রবক কহিলেন, যজ্ঞদত্ত! তুমি প্রাণ অপে- 
ক্ষাও আমাকে ভাল বাঁসিয়া থাক! তুমি এক্ষণে 
স্থদীর্ঘ পথে প্রস্থান করিতেছ, এ সময় কি 
নিমিত্ত আমার সহিত সম্ভাষণ করিয়া যাইতেছ 
ন।! পুত্র ! একবার আমার কোলে আইস ; 
একধার আমাকে সেইরূপ সহাঁস্য মুখে 
আলিঙ্গন কর, পশ্চাৎ গমন করিও । বৎস! 
তুমি কি আমার প্রতি কুপিত হইয়াছ! তুমি 
কিনিমিত্ত আমার সহিত কথা কহিতেছ না! 

অনন্তর অন্ধমুনি একান্ত কাতর হৃদয়ে 
মুত পুত্রের অঙ্গ ষ্পর্শ করিয়া জীবিত-বোধেই 
যেন কহিলেন, পুভ্র ! আমি তোমার পিতা ও 
এই তোমার মাতা) আমরা উভয়েই উপ- 


আমাঁদের কণ্ঠে আলিঙ্গন কর; বশুস! তুমি 
কিনিমিভ আমাকে প্রণাম করিতেছ না! 





অয়োধ্যাকাও। 








২০১ 





কি নিমিত্ত আমার সহিত কথ! কহিতেছ 
না! কি নিমিত্ত তুমি ভূতলে শয়ন করিয়া 
রহিয়াছ! বৎস! তুমি কি আমার উপর 
কুপিত হইয়াছ! পুত্র! আমি ত তোমার 
অপ্রিয় নহি! বস! তোমারঘর্ম-পরায়ণ। 
মাতার প্রতি দৃষ্টিপাত কর! বস! তুমি কি 
নিমিত্ত আলিঙ্গন করিতেছ ন! ! তুমি পূর্ব্বের 
ন্যায় একবার ন্থললিত বাক্যে কথা কও। 

বৎস! শেষ রাত্রিতে যখন তুমি বেদ 
অধ্যয়ন করিতে, শাস্ত্র অভ্যাস করিতে, তখন 
আমরা তোমার যে স্মধুর শব্দ আবণ করি- 
তাম, তাহা! আর কোথা হইতে শুনিতে 
পাইব! 

বন! আমরা অন্ধ; আমরা যখন ক্ষুধা 
ও পিপাঁসায় কাতর হইব, তখন কে আর 
আমাদের নিমিত্ত বন হইতে ফল-মূল আহ- 
রণ করিয়া দিবে! পুত্র! এই তপস্থিনী 
তোমার জননী বৃদ্ধা ও অন্ধ! হইয়াছেন; 
আমি অন্ধ ও ক্ষমতা-রহিত হইয়া! কিরূপে 
ইহার ভরগ-পোঁষণ করিব! বদ! এক্ষণে 


. আমি পুত্র-শৌোকে একান্ত কাতর হইলাম ? 


এক্ষণে কোন্‌ ব্যক্তি আর স্নান, সন্ধ্যোপাসনা 
ও হোঁম সমাধান পূর্বক আমার সমীপবত্তাঁ 
হুইয়া আমাকে উদর্তন পূর্বক স্নান করাইবে ! 
আমি এক্ষণে অনাথ ও অকর্মধ্য; অতঃপর 
কোন্‌ ব্যক্তি কন্দ-মুল ও ফল আহরণ পূর্বক 
প্রিয় অতিথির ম্যাম আমাকে ভোজন করা- 
ইবে! . | মা 

পুত্র ! তুমি অদ্য গমন করিও না) আঁমা- 


দের অনুরোধে তুমি অন্তত এক দিনও, 
০টি টি টির টেট উনি ডিলিট সিটি নিট 


স্ক 


১ 


এখানে অবস্থান কর; কল্য আমার সহিত 
এবং টীহামার জননীর সহিত একক্র হইয়া! 
গমন করিবে । বন! আমর! তোমার বিরহে 
শোকার্ত, দুঃখিত ও অনাথ হইয়া অবিলম্বে 
যমালয় গমন করিব ! পুত্র ! আমরা তোমার 
সহিত যমরাঁজের নিকট গমন করিয়া! কাতর 
হৃদয়ে ভিক্ষা! পূর্বক বলিব যে," ধর্মারাজ! 
আমাদিগকে এই পুক্রটি ভিক্ষা-স্বরূপ দিউন। 
হায়! অতঃপর আর কোন্‌ ব্যক্তি স্নান, 
সন্ধ্যা ও হোম সম্পাঈন পূর্ব্বক, করতল দ্বারা 
আমার পদ-সংবাহ্ন পূর্বক আমাকে শ্রীত 
করিবে! পুত্র ! তুমি নিষ্পাপ হইয়াও পাপা- 
চাঁরী ক্ষত্রিয় কর্তৃক নিহত হুইয়ছ; অতএব 
যে সমুদয় বীরপুরুষ সংগ্রামে পরাুখ হয়েন 
না, তাহারা যে লোকে গমন করেন, তুমিও 
সেই লোকে গমন কর। পুত্র! যে সমুদায় 
বীরপুরুষ সংগ্রামে অপরাজুখ, যে সমুদয় 
তপস্বী নিয়ত যাগশীল ও গুরু-শুশ্রীা-পরা- 
য়ণ, তীহারা যে সমুদায় শাশ্বত লোকে গমন 
করেন, তুমিও সেই লোকে গমন কর। মহা- 
রাজ সগর, শৈব্য, দিলীপ, জনমেজয়, নহুষ, 
ুদ্ধুমার, এই সমুদায় রাঁজর্ধিগ্ণণের যেরূপ 
সদগতি হইয়াছে, তোমারও সেইরূপ সদগতি 
হুউক। ধাঁহার৷ ব্রহ্মনিষ্ঠ, যাঁহারা বেদাধ্যয়নে 
নিয়ত নিরত, ধাঁহারা তপঃ-পরায়ণ, ধাহারা 
ভূমি-দাতা) ধাহারা আহিত্বাগ্সি, ধাহারা 'এক- 
পতীপরায়ণ,ধাহারা গো-সহজ প্রদান করেন, 
ধাহারা নিয়ত গুরুসেবা করিয়া থাকেন, 
ধাহার! মহাপ্রন্ছান ব! কাম্যকুপে পতনাি- 
দ্বার! দেহ-পাঁত করেন; তাহারা যে লোকে 





২০২ 


গমন করিয়া থাকেন, তুমিও সেই লোকে 
গ্রমন কর। বেদ-বেদাত্ত-পারদর্শী মূর্ষিগণ, 
গৃহমেধিগণ,ম্থদ।রত্রহ্মচারিগ্ণ,অন্ন-হিরণ্য-গো- 
ভূমিপ্রভৃতি-দাতৃগণ, অভয়-দাতৃগণ ও সত্য- 
বাদিগ্ণ যে শাশ্বত লোক প্রাপ্ত হয়েন,আমার 
তপোবলে তুমিও সেই স্থানে গমন কর। 

বঙদ! আমাদের এই বংশে জন্সা পরি- 
গ্রহ করিয়া কোন ব্যক্তিরই অধোগতি হয় 
না; যিনি তোমাকে বিনা! অপরাধে বধ 
করিয়াছেন, তিনিই পুণ্যলোক হইতে পরি- 
চ্যুত হইবেন। 

দেবি! একাস্ত কাতর মুনি ও মুনি-পত্ধী 
শোকে বিহ্বল হইয়! এইরূপ বনুবিধ,বিলাপ 


নিমিত্ত গমন করিলেন। উদক-ক্রিয়া সম্পন্ন 


| দেবরাজের মহিত দিব্য .বিমানে আরোহণ 
করিয়া নিজ-কর্মকলে দেব-লোকে . গমন 
করিতে লাগিলেন। এই সময় তিনি, অন্ধ 
পিতা-মাতাকে আশ্বাস প্রদান পূর্বক কহি- 
লেন, আমি আপনাদের সেবা-গুশ্ষা করিয়া 
সেই পুণ্যবলে ঈদৃশ সদগতি লাভ করিয়াছি; 
আপনারাও অল্প-কাল-মধ্যেই যথার্ভিলফিত 
লোকে গমন করিবেন ৭ আপনারা আমার 
নিমিত্ত শোক ও পরিতাঁপ করিবেন না? এই 
মহায়াজ দশরথের কোন অপরাধ নাই; 
আমি যে যৃদ্থ্মুখে নিপভিত হইলাম, ভবি- 
তব্যতাই তাহার যূল। 
ৃ দেবি! দিব্য-বিমান-শ্ছিত দিব্য-রূপধারী 
| দেদীপ্যমান 'ধষিকুমার, এই কথা বলিয়া 


পূর্ববক নিহত পুন্রের উদ্নক-ক্রিয়! করিবার | 


হইলে খধি-কুমার দিব্য শরীর ধারণ পূর্ববক 








রামারণ। 


দেবলোকে গমন করিলেন; তপন্থী অন্ধ মুনিও 
ভার্য্যার সহিত উদক-ক্রিয়া সমাধান পুর্ব্বক 
পরিশেষে, কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান আমাকে 
কহিলেন, মহারাজ! তুমি একটিমাত্র বাঁণ 
বার আমাকে পুত্র-বিহীন করিয়াছ ; অতঃ" 
পর তুমি অদ্যই আমাকেও নিহত কর, এক্ষণে 
আর আমার মরণে কিছুমাত্র কষ্ট নাই। 
নরাধম! যাছাদের যশ চতুর্দিকে বিখ্যাত 
হইয়াছে, তাদৃশ ইচ্ছাকুবংশীয় মহাত্ম।রাজর্ধি- 
দিগের বংশে জন্ম পরিগ্রহ করিয়া তুমি কি 


: নিমিভ ঈদৃশ ছুর্ববিনীত হইয়াছ! স্ত্রীনিবন্ধন 


অথবা এক ক্ষেত্রে জন্ম-নিবন্ধন আমার সহিত 
তোমার কোনরূপ শক্রত। নাই; তুমি কি 
নিমিত্ত আমাকে তার্য্যা ও পুত্রের নহিত এক 
বাণে নিহত করিলে ! 

রাজন! তুমি ছুনীতিবশত অজ্ঞান-নিব- 
হ্ধন আমার পুত্রকে বিনাশ করিয়াছ, তাহাতে 


1 আমি এক্ষণে তোমাকে যে শাপ প্রদান করি- 


তেছি,তদ্বিষয়ে মনোনিবেশ কর) আমি বৃদ্ধা- 


| বস্থায় পুত্র-শোকে একান্ত কাতর ও অবশ 


*হইয়া যেরূপ জীবন পরিত্যাগ করিতেছি, ।. 
তোমাকেও এইরূপ বৃদ্ধাবস্থায় পুত্র-দর্শন- 
লালসায় জীবন পরিত্যাগ করিতে হইবে। 
রাজন! তুমি অজ্ঞানবশত খধি-বধ করিয়াছ 
রলিয়া ব্রহ্মহ্ত্যা-পাতকে পাতকী হও নাই; 
কিন্তু এক্ষণে আমার যেরূপ জীবনাস্তকরী 
অবস্থা! ঘটিয়াছে, তোমারও বার্ধক্য উপস্থিত 
'হইলে এইরূপ ঘোর দারুণ অবস্থা ঘটিবে। 
' অন্ধমুনি ও মুনিপ্ধী এইরূপে করুণ শ্বারে 
বহুবিধ বিলাপ পূর্বক. আমাকে শাপ প্রদান 








নু ১ 








অযোধ্যাকাণ্ড। 





করিয়! চিতা প্রস্তুত করাইলেন; পরে তাহার! 
উভয়ে চিতারোহণ পূর্র্বক জীবন বিসর্জন 
করিয়! দেবলোকে গমন করিলেন। আমিও 
তৎকালে তাদৃশ-শাপ-গ্রস্ত হইয়া নিজ-পুরীতে 
প্রত্যাগমন করিলাম । 
দেবি ! অগ্রেকুপথ্য ভোজন করিলে অন্ন- 
রস দ্বারা পরিণামে যেরূপ ব্যাধি উপস্থিত 
হয়, আমারও সেইরূপ এক্ষণে দু্র্মের 
ফলভোগ করিবার সময় উপস্থিত হইয়াছে! 
ভদ্দ্রে! সেই মহাত্মা মহামুনির বাক্য সফল 
হইবার সময় উপস্থিত ! 
মহানুভব মহীপতি দশরথ, এইরূপ বলিয়। 
রোদন করিতে করিতে ত্রস্তভাবে মহিষীকে 
পুনর্ববার কহছিলেন,কৌশল্যে! এক্ষণে আমাকে 
পুত্রশোকে জীবন পরিত্যাগ করিতে হইবে ; 
আমার দর্শনেক্তরিয় বিকল হুইয়াছে ; দেবি ! 
আমি তোমাকে দেখিতে পাঁইতেছি না, তুমি 
হস্ত দ্বারা আমাকে স্পর্শ কর; অদ্য আমার 
্রন্মশাপ সফল হইবার সময় উপস্থিত হই- 
য়াছে, সন্দেহ নাই। আমার প্রাণ পুত্রশোকে 
বহির্গত হইবার জন্য ত্বরান্বিত. হইতেছে; 
আমি এখন নয়ন দ্বার! কিছুই দেখিতে পাঁই- 
তেছি না; আমার ন্মৃতি'লোপ হইয়া আসি- 
তেছে; কল্যাণি! এই সমুদায় সি 
আমাকে ত্বরা দিতেছে । 
দেবি! এই সময় যদি আমার রামচন্দ্র 
আসিয়। আমাকে ম্পর্শ করে বা আঁমার সহিত 


সম্ভাষণ করে, অথব! যদি রামচন্দ্র যৌব। 
| উদযাপন পূর্বক অযৌধ্যানগরীতে পুনর্ববাকষ 


রাজ্য বা! ধন গ্রহণ করিতে সম্মত হয়, তাহা 
হইলে শৃত-পায়ী, আতুরের শ্যায় আমি 


আমার স্থৃতিশক্তি-লোপ হইয়াছে! এই 


। কর বিষয় আর কি আছে যে, আমি অদ্য 





























৯০৩ 


পুনজীঁবিত হইতে পারি, সন্দেহ নাই। দেবি! 

রামচন্দ্রের প্রতি যেরপ ব্যবহার করি- 
যাছি,তাহা আমার উপযুক্তকাঁ্ধ্য হয় নাই'; 
পরন্ত রামচন্দ্র আমার সহিত যেরূপ ব্যবহার 
করিয়াছেন, তাহা তাহার ন্যায় মহানুভব 
পুত্রের উপযুক্তই হইয়াছে; কারণ ই 
ভূমগ্ডুলমধ্যে কোন জ্ঞানবান ব্যক্তি, হূরবত্ত 
সম্ভানকেও পরিত্যাগ করিতে পারে না; 
পরন্তু এই ভূমগ্ডলে কোন্‌ পুত্র, পিতা কর্তৃক 
নির্বাসিত হইয়া পিতার প্রতি কৃপিত, 
অসূয়ান্থিত ও অমর্ধ-পরতন্ত্র না হয়! দেবি ! 
আমি -আঁর কিছুই দেখিতে পাইতেছি না, | 


দেখ, যম-দূত আসিয়া আমাকে লইয়া যাইতে 
ত্বরান্বিত হইতেছে । 

হায়! যদি আমি এসময় প্রিয়পুত্র রাঁম- |. 
চন্দ্রকে একবারমাত্র দেখিয়াঁও প্রাণ পরি- 
ত্যাগ করিতে পাঁরি, তাঁহ! হইলে পরলোকে 
আমাকে ঈদৃশ দারুণ পুত্রশোকে বিমুগ্ধ ও 
ঢুঃখার্বে নিমগ্ন হইতে হইবে না! হায়! 
ইহা অপেক্ষা আমার পক্ষে দুঃখকর ও কষ্ট 


রামচন্দ্রের মুখচন্দ্র দর্শন না করিয়াই জাঁবন ! 
পরিত্যাগ করিতেছি!:প্রবলবারিবেগ যেরূপ | 
নদী-তীরস্থ বৃক্ষ-সমুদায়কে উন্মুলন করিয়! : 
লইয়া যায়,সেইরপ রামচন্দ্র 'ঘদর্শন-অনিত 
শোকাঁবেগ সামার জীবম লইয়া যাইতেছে! 

আমার রামচন্ছ্র ষে সময় বনবাস-ব্রত 


উপস্থিত হইবে, তখন 'ঘাহারা, দেবলোক 









২০৪ 


রামার়ণ। 





হইতে সমাগত দেবরাজের ন্যায় মেই 
মহাত্সাকে দর্শন করিবে, তাহারাই সী ! 
রামচন্দ্র বন হইতে প্রতিনিরৃত্ত হইয়া! যে দময় 
পুরী প্রবেশ করিবে, সেই সময় যাহারা পূর্ণ- 
চন্দর-দৃশ সেই আমার রামচন্দ্রের মুখচন্দ্ 
দেখিতে পাইবে, তাহারা মনুষ্য নহে, তাহা- 
রাঁই দেবতা! যাহারা রামচন্দ্র কুন্দসদাদৃশ- 
দস্ত-রাজি-বিরাজিত, প্রফুল্প-কমলদল-লোচন- 
লাঞ্ছিত, স্ববিমল-হিমাঁংশু-সদৃশ, স্থচাঁরু বদন 
সন্দর্শন করিবে, তাহারাই ধন্য! যাহারা 
আমার রামচন্দ্রের নিশ্বাস-মারুত-স্থুরতি, 
শরকালীন-প্রফুল্প-পঙ্কজ-সদৃশ, মনোহর যুখ- 
মগুল সন্দর্শন করিবে, তাহারাই মুখী । 

দেবি!-কৌশল্যে! আমি ইন্দ্রিয়-সংযোগ 
করিয়াঁও রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ অনু- 
ভব করিতে পারিতেছি না! তৈল-শুন্য 
হইলে প্রদীপের রশ্মি যেরূপ অবসন্ন হয়, 
চিত্তনাশ হওয়াতে আমার সমুদায় ইন্ডরিয়গণও 
সেইরূপ অবসন্ন হইয়া পড়িতেছে! প্রবল- 
তর নদীবেগ যেরূপ তীরকে অবদন্ন করে, 
আমার হুদয়ন্থিত শোকাবেগও সেইরূপ 
আমাকে অনাথ ও অচেতন করিয়া নিপাতিত 
করিতেছে! 

হা রামচন্দ্র! হাঁ রঘুবংশাবতংস ! হা 
মহাঁবাহে। ! হ! হৃদয়-নন্দন ! হ! পিতৃপ্রিয় ! 
হা অনীথ-নাথ! হা গ্রজাবৎসল! হা মধুর- 
ভাষিন ! হা! ধর্মবসল! তুমি আমাকে পরি- 
ত্যাগ করিলে! হা কৌশল্যে! হা তপন্থিনি 
হুমিত্রে ! আমি তোমাদিগকে দেখিতে পাই- 
তেছিনা! হা! নৃশংদে! হা কৈকেয়ি! হা! 


শক্ররূপিণি! হা! হী শুলে! তোমার 
মনে এই ছিল!! মহারাজ দশরথ, দেবী 
কৌশল্য1 ও স্থমিত্রার সম্মুখে এইরূপ শোক 
ও পরিতাপ পূর্ধবক রামচন্দ্রকে স্মরণ করিতে 
করিতে, নিশাপিগমে নিশানাথের ন্যায়, শয্যা- 
তলে ক্রমে ক্রমে অস্তমিত হইলেন ।_-হা! 
পুত্র! হা! রামচন্দ্র! ধীরে ধীরে এই কথা 
বলিতে বলিতে পুত্রশেোকে আঁকুলিত মহা- 
রাজ, প্রিয়তর্ম জীবন পরিত্যাগ করিলেন। 
প্রিয় পুত্র রামচক্দরের নির্বাসনে একান্ত 
কাতর ছুঃখার্ণবে নিমগ্ন মহারাজ দশরথ, 
শোকাকুলিত হৃদয়ে এইরূপ বিলাপ পরি- 


তাপ করিতে করিতে অর্ধরাত্রি সময়ে শয্যার 


উপরেই জীবন বিসর্জন করিলেন। 


সগুষফিতম সর্গ। 





অন্তঃপুরে আক্রনান। 


মহারাজ দশরথ, এইরূপ বহুবিধ বিলাপ 
পর্ববক নীরব হইলে পুন্রশোকাতুরা কৌশল্যা 
তাহাকে তৎকালে নিন্রিত বোধ করিয়া 
জাগরিত করিলেন না। তিনি মহারাজকে 
কিছুমাত্র ন! বলিয়াই পুন্র-শোক-জনিত শ্রমে 
অলস হইয়! শোকার্ড হদয়েই পুনর্ধবার শয্যা" 
তলে শয়ন করিলেন। 

অনস্তর রজনী প্রভাত হইলে যখনসূর্যযো- 
দয় হইবার সময় উপস্থিত হইল, তখন প্রতি- 
বোধক স্ততি-পাঠকগণ, মহারাজকে জাগ- 
রিত করিবার অভিগ্রায়ে যথারীতি স্ততি পাঠ 




































করিতে আরম্ভ করিলেন ; বিবিধ 'অলঙ্কারে 
অলঙ্কৃত সুতগণ, বহুবিধ বিদ্যা-বিশারদ মাগধ- 
গণ, শ্রতি-বিভাগ-নিপুণ গায়কগণ পৃথক 
পৃথক উপাসনা করিতে লাগগিলেন। এই সমূ- 
দ্রায় প্রতিবোধকগণ যখন উচ্টৈঃস্বরে আশী- 
বরবাদ করেন, তখন তাহাদের স্ততি-শব্দ, 
প্রাসাদে প্রতিধ্বনিত হইয়৷ চতুর্দিকে বিস্তীর্ণ 
হইয়া! পড়িল। পাণিবাদক-গণ মহারাজের 
অসাধারণ চরিত-বর্ণন পূর্বক 'স্তব করিয়া 
করতল-ধ্বনি করিতে লাগিল; শাখাস্থিত 
পিঞ্জরস্থিত ও রাঁজভবন-স্থিত বিহঙ্গম-গ্ণ সেই 
শব্দে জাগরিত হুইয়৷ স্থমধুর রব করিতে 
লাগিল। প্রতিবোধক-গণের তাদৃশ মাঙ্গলিক 
শব্দ, বীণাশব্দ, আশীর্ববাদ-শব্দ ও সঙ্গীত-শব্দ, 
একত্র সমবেত এই সমুদায় ধ্বনি দারা রাজ- 
ভবনের সমস্ত অংশ পরিপূর্ণ হইয়! উঠিল। 
রাজ-ভবন-স্থিত মহিলাগণ, সুত মাগধ ও 
বন্দিগণের তাঁদৃশ তুমুল প্রবোধন-ধ্বনি শ্রাবণ 
করিয়। জাগরিত হইলেন; পরিচারিকা, বর্ষবর 
(খোজা) প্রভৃতি রাজোপাসক-গণ পূর্বের ন্যায় 
.| নিজ নিজ কর্ম দ্বারা মহারাজের উপাসনায় 
প্রবৃত্ত হইল; ন্নাপক'জনগণ, স্থগন্ধি-সলিলপূর্ণ 
কাঞ্চন-কলস আনয়ন পূর্বক প্রতীক্ষা করিতে 
লাগিল; পরিচর্ধ্যা-পরায়ণ কুমারী-বহুল রমণী- 
গণ, চন্দন অগুরু প্রতৃতি মাঙ্গলিক আলম্ভনীয় 
(মাখিবার) দ্রব্য, স্পর্শনীয় দ্রব্য ও দর্পণ, বসন, 
ভূষণ, পরিচ্ছদ প্রভৃতি আনয়ন পূর্বক যথা- 
স্থানে দণ্ডায়মান থাকিল। 
অনস্তর উপচার-চতুরা সদাচার-পরা 
পরিচারিণী রমণীর! সূর্য্যোন্য়ের আশঙ্কায় 


৫২. 


অযোধ্যাকাওড। 











২০৫ 





মহারাজের শয্যাতল-সম্মিধানে গমন পূর্বক 
তাহারঘ জাগরিত' করিবার চেষ্টা করিতে 
লাগিলেন। তত্রত্য সমুদায় সীমস্তিনী সূর্ধ্যো- 
দয়-কাল পর্য্স্ত শঙ্কাকুলিত হৃদয়ে নিকটেই 
দণ্ডায়মান থাকিলেন। যে সকল রাজমহিষী 
মহারাজের শয্যার নিকটবর্তিনী হইয়াছিলেন, 
তাহার? মহারাজের গাত্রে হস্ত দিয়া জাগরিত 
করিতে প্রবৃত্ত হুইলেন। সৃষ্যোদয়-কাল 
পর্যন্ত নিদ্রিত মহারাজ যখন তাহাতেও 
জাগরিত হইলেন না; তখন সন্নিহিত রাঁজ- 
মহিষীগণ, মহারাজের জীবনে শঙ্কীন্থিত 
হইয়া প্রবলতর-আোতো মধ্যবর্তী তৃণের ন্যায় 
কম্পিত, হইয়! উঠিলেন ; আর আর মহি- 
লার! তাহাদের তাদৃশ ভয় ও কম্প দেখিয়! 
তৎক্ষণাৎ সমীপবর্তিনী হইয়া নিরূপণ করি- 
লেন যে, যেরূপ পাপাশঙ্কা করা হইয়াছে, 
তাহাই সত্য! 

পুত্রশোকে একান্ত-কাতর কৌশল্যা! ও 
স্থমিত্রা এপর্যন্ত নিদ্রাবস্থায় ছিলেন, জাগ- 
রিত হয়েন নাই। তৎকালে দেবী কৌশল্যা 
তিমিরাঁরৃত তারকার ন্যায় নিশ্াভা, বিবর্ণ ও 
পুত্রশোকে নিতান্ত অবসন্ন! হইয়াছিলেন। 
মহারাজের নিকট কৌশল্যা,কৌশল্যার নিকট 
নুমিত্রা শয়ানা ছিলেন। মহারাজ দশরথ 
শয্যাতলে শয়ান থাকিগ্নাই প্রীণত্যাঁগ করি- 
য়াছেন দেখিয়া, অন্তঃপুর-চারিণী রমমীরা, 
অরণ্য-মধ্যে যৃথপতি-পরিচ্যুত করেণুগণের 
ন্যায় কাতর ভাবে উচ্চৈঃগ্বরে সহসা. ক্রন্দন | 
করিয়া উঠিলেন.; হার! ভূতলে নিপতিত " 
হইয়া, হা! নাথ! প্রাণ ত্যাগ করিয়াছ! 








২৬ 








রামারণ। 





এই বলিয়া সকলে রোদন করিতে লাগি- 
লেন। পুত্রশোকাতুরা নিদ্রোভিভূত। মিত্রা 
শ কৌশল্যা তাদৃশ ভীষণ আর্তনাদ শ্রবণ 
করিবামাত্র জাগরিত হইলেন, এবং তৎ- 
ক্ষণাৎ শয্যাতল হইতে উখ্িত হইয়া ভীত ও 
উদ্বিগ্ন হৃদয়ে, হায়! কিহইল! হাঁয়! কি 
হইল ! এই কথ! বলিতে বলিতে মহারাজের 
সম্মুখে সমুপশ্থিত হইলেন, এবং নিরীক্ষণ ও 
স্পর্শ পূর্ববক, নিদ্রাবস্থায় প্রাণত্যাগ হই- 
য়াছে, বুঝিয়া৷ একান্ত-কাতর হুদয়ে ক্রন্দন 
করিতে লাগিলেন । 

কোশলেন্দ্র-ছুহিতা কৌশল্যা, হা মহা- 
রাজ! এই কথ! বলিয়া চীৎকার, পূর্বক 
ভূতলে নিপতিত হইলেন ; মহারাজ গতান্থ 
হুইলে দেবী কৌশল্যা গগন-চ্যুতা তারকার 
ন্যায় ভূতলে নিপতিত ও ধুলি-ধূনরিত 
হইয়া! বিলাপ করিতেছেন দেখিয়!, অন্যান্য 
রাজমহিষীগণও শোৌক-সম্তগু-হৃদয়ে বিলাপ 
করিতে করিতে ভূতলে নিপতিত ॥হইলেন। 
অন্তঃপুরচারিণী সমুদায় রমণী, পেই দারুণ 
শব্দে সংভ্রান্ত ও কুররীর ন্যায় তীত হইয়! 
চীৎকার করিতে করিতে দলে দলে আগ- 
মন করিতে লাগিল। অন্তঃপুর-নবরী-কণ্ট- 
রিনিঃহ্ত তাঘৃশ বিপুল আর্তনাদ, সমুদয় 
লোককে জানাইবার নিমিতই যেন অযোধ্যা- 
পুরীর চতুর্দিকে বিস্তীর্ণ হইয়া! পড়িল। তাদৃশ 
অশ্রততপূর্ধব ভীষণ আর্তনাদ শ্রবণে চকিত 
ও ভীত-ঘদয় হইয়া অন্যান্য রমণীরা 
*আহ্বান-নিরপেক্ষ ছইয়াওরাজ-ভবনে প্রবিষ 
হইলেন। ৃ 


এইজ্পে মহারাজের পঞ্থত্ব-প্রাণ্ডি শ্রবণে 
অযোধ্যাপুরীর সমুদায় রমণীই চতুর্দিক হইতে 
এককালে রোদন ও বিলাপ করিতে আরম্ভ 
করিল। অযোধ্যাপুরীর আবাল-বৃদ্ধ'বমিতা 
সকলেই তা'দৃশ আর্তনাদ শ্রবণে, মহারাজ 
কলেবর পরিত্যাগ করিয়াছেন,অবগত হইয়! 
উচ্চৈঃস্বরে রোদন ও বিলাপ করিতে 
লাগিল। 

মহারাজ দশরথ পরলোক গমন করিয়া 
ছেন, শ্রবণ করিবামাত্র রাজ-ভবনের সমুদায় 
লোক, সমুদ্ধিগ্ন উদ্‌ভ্রাস্ত ও পধ্যুৎহৃক হইয়া 
পরিদেবনা, আর্তনাদ, পরিতাঁপ, শোঁক ও 
রোদন করিতে লাগিল; শয়ন আমন প্রভৃতি 
সমুদায় গৃহ-দামগ্রীই বিপর্ধ্যস্ত ও বিদ্বন্ত 
হইয়। পড়িল) চতুর্দিকেই অনর্থাপাত দৃষ্টি 
হইতে লাগিল ; ঘোরতর-ছুঃখ-সাগর-নিমগ্ন। 
দেবী কৌশল্যা ও স্মিন্রা, একান্ত-কাঁতরা 
হইয়। বড়বার ন্যায় অবনী-পুষ্ঠে বিলু্িত 
হইতে লাগিলেন । ধরাতলে বিলুষ্ঠিত ধুলি- 
ধূঘরিত-শরীর হুঃখার্ভ দেবী কৌশল্যা ও আর 
আর রাজমহিষীগণের আর পূর্ব্বের ন্যায় |. 
শোভা থাকিল ন1। 

অস্তঃপুরচারিণী রমণীরা, যশোভাজন মহা" 
রাজের মৃত্যু-নিশ্চয় করিয়! তাহার চতুর্দিকে 
অবস্থান পৃর্ব্বক যার পর নাই হুঃখিত হৃদয়ে 
অতীব করুণ ন্বয়ে রোদন পূর্বক হৃদয়ে করা- 
ঘাত করিয়! অনাথার ন্যায় দিলাপ করিতে 
লাগিলেন । 





্ 
ী 


অযোধ্যাকাণ্ড। 


অষটষফিতম নর্গ। 





দ্রশরথের মৃত-শরীর-রক্ষ] | 


মহারাজ দশরথ, নির্ববাধ-প্রাণ্ড অগ্নির 
ন্যায়, পরিশুক্ষ সাগরের ন্যায়, অস্তগত 
দিবাকরের ন্যায়, পরলোক গমন করিয়াছেন 
দেখিয়া, দেবী কৌশল্যা, বহুবিধ শোঁক ও 
ও ছুঃখে যাঁর পর নাই প্রপীড়িত ও কাতর 
হুইয়া'পড়িলেন। তিনি মহারাজের চরণদ় 
ধারণ পূর্বক দারুণ দুঃখে অভিভূত হইয়া 
বিলাপ পূর্বক বলিতে লাগিলেন, মহারাঁজ ! 
আপনকার শরীর নির্মল, আপনি অনেক পুণ্য 
কর্ম করিয়াছেন; অদ্য জীবন পরিত্যাগ করিয়া 
আর আপনাকে রাঁমচন্দ্রের নিমিত্ত শোক ও 
পরিতাঁপ করিতে হইতেছে না! আঁপনকার 
প্রাণ-সংহারক হৃদয়-দেহ-দাহন পুত্র-শোক- 
সমু মন্্ীত্তিক ব্যাধি, কিনিমিত এই অনার্য 
হতভাগিনীকে আক্রমণ করিতেছে ন1! মহা- 
রাজ! আপনি সত্যসন্ধ, মহাঁভাগ, করুণা- 
নিধান ও আভিজাত্য-শালী; প্রিয়পুত্র-বিরহে 
এরূপ ভাব.'অবলম্বন করা আপনকার অনু- 


.রূপই হইয়াছে ; কিন্ত আমার জীবন ধারণ 


করা অনুচিত হইলেও আপনি ব্যতিরেকে 
আমি এখনও জীবন ধাঁরণ করিতেছি ! আমার 
ন্যায় অবিশুদ্ব-হৃদয়া নীচাশয়! :ও অদৃঢ়- 
সৌহৃদা আর কেহই নাই! 

মহারাজ! ঈদৃশ অবস্থায় আপনফাঁর 
স্বত্যু যেরূপ প্রশংনীয়,আমার জীবন-ধারণও 
সেইরূপই নিন্দনীল়্ হইতেছে! ভিন্ন ভিন্ন 








৮২] 





অবস্থায় ভিন্ন ভিশ্ন ভাব প্রশংসনীয় হইয়া! 
ার্ ঃ যাহার জীবনাবন্থা ঈদৃশ ছুঃসহ-ক্লেশ- 
কর,তাহার পক্ষে তৎকার্লে যৃত্যুই শ্রেয়ক্ষর 
ও প্রশংসনীয় । মহারাজ! আপনি যদিও 
বিশুদ্ধ-্বভাব, তথাপি আমি পুত্র-শোঁকে 
একান্ত অধীর! হইয়া আপনাকে পুনঃপুন 
পরুষবাক্যে তিরস্কার করিয়াছি? এক্ষণে সেই 
সকল বিষয় স্মরণ করিয়া আমার হৃদয় অনু- 
তাঁপানলে দগ্ধ হইয়া যাইতেছে! 
মহীপতে! আপনি বিশুদ্ধ-্বভাব ও 
দেবকল্প ; আপনাকে পুনঃপুন নমস্কার করি- 
তেছি। আমি আপনাকে অনেক মনোবেদন। 


.দ্িয়াছি; সেই মনোব্যথ/অপনীত না! হইতেই 


অদ্য আপনি জীবন বিসজ্জন করিয়াছেন ! 
এক্ষণে আমি ক্ৃতাঞ্জলি-পুটে আপনকার 
নিকট ক্ষমা প্রার্থনা! করিতেছি,আপনি প্রসন্ন | 
হউন। প্রভো ! আমার হৃদয়ে কিছুমাত্র কৃত- 
জ্ঞতা নাই ; আপনি দেবতার ন্যায় মহাসত্ব্- 
সম্পন্ন; আমি পুত্র-শোকে একান্ত-কাতর 
হুইয়া আপনাকে যে সকল অবক্রব্য দুর্ববাক্য 
বলিয়াছি,পরলোকে তাহা স্মরণ করিবেন ন!। 
মহীপতে ! মনুষ্য কৃতবিদ্য হইলেও কোন |" 
কোন'শময় তাহার ব্যতিক্রম ঘটিয়া থাকে; 
অতএব মুঢ়-হৃদয়! অবল্লার অপরাধ ক্ষমা! কর! 
আপনকার কর্তব্য হইতেছে। প্রভো৷ ! আমি 
পতিত্রতা-ধর্্দ অবলম্বন পূর্বক আপনকার 
এই ম্বৃত দেহকে আলিঙ্গন করিয়া, প্রস্লিত 
হুতাশনে প্রবিষ্ট হইয়া! জীবন বিসর্জন করিব। 
দৃঢ়-নিশ্চয়ে 1--ক্ষুজ্াশয়ে বৈকেয়ি ! ভুমি 


রাজ্য-লোভে নিতাস্ত বিগর্থিত অনর্ধকর | |. 











০৮ 





রামায়ণ। 





কার্ধ্য করিয়া মহারাজকে সমূলে উন্মুলন 
পূর্বক বোর নিরয়-গামিনী হইলে! কৈর্কোয়ি! 
এক্ষণে তোমার সমুদায় কামনাই পূর্ণ হইল! 
ভূমি পতির প্রাণসংহার করিয়া এক্ষণে নি্ষ- 
নক রাজ্য ভোগ কর! নৃশংসে ! ঢুচারিণি ! 
তুমি প্রিয়তম পতি পরিত্যাগ পূর্বক বিধবা 
ও সকলের ধিকার-ভাঁজন হইয়া স্থখিনী হও! 
যিনি সর্বব-ন্ুখ-দাঁতা, ভোঁগ-দাতা ও অর্থ- 
দাতা, যিনি দেবতা স্বরূপ ও পরমগরতি,তাদৃশ 
পতির প্রাণমংহার করে, ঈদৃশ লোভাম্থা 
নারী তোম। ব্যতিরেকে আর কে আছে! 
লোভাভিভূত ব্যক্তি, কর্তব্য বা অবর্তব্য, 


কীত্তি বা অকীত্তি স্বর্গ বা নরক, ধর্ম বা! ধর্ম, 


হিত বা অহিত কিছুই বিবেচন! করে না! 

মহানুভব রামচন্দ্র আমাকে পরিত্যাগ 
পূর্বক: বনবামী হইল! পতিও স্বর্গে গমন 
করিলেন! এক্ষণে আমি কর্ণধার-বিহীনা 
বিপথগামিনী তরণীর ন্যায় জীবন ধারণ 
করিতে ইচ্ছ! করি না! যে ধর্ম্মকন্ম-সমুদায় 
পরিত্যাগ করিয়াছে, সেই কৈকেয়ী ব্যতি- 
রেকে অন্য কোন্‌ রমণী সাক্ষাৎ দেবতা-স্বরূপ 
| পতিকে পরিত্যাগ করিয়া জীবন-ধারণ 
করিতে ইচ্ছা করে! যে ব্যক্তি ক্রোধাদি- 
নিবন্ধন দারুণ বিষ ভক্ষণ করে, সে যেরূপ 
আপনার দোষ দেখিতে পায় না, লোভান্ধ 
ব্যক্তিও সেইরূপ আত্মদৌষ বুঝিতে পারে 
না; অধুনা কুজার পরামর্শে লোৌভাভিভূতা 
কৈকেয়ীই রঘু-কুল উৎসগ্গন করিল ! 

কৈকেয়ি 1. তুমি মাঁড়া! মহাঁরাজকে 
অনুচিত কার্ষ্য নিযুক্ত করিয়া তীহা ছার! 


প্রাণ অপেক্ষাও প্রিয্নতম পুত্র দ্বামচন্দ্রকে 
নির্বামিত করিয়াছ! যে মহাত্মা! মহারাজ 
তোমার আগ্রহাতিশয়ে প্রাণ অপেক্ষাও 
প্রিয়তম পুত্র পরিত্যাগ করিয়াছেন, তিনিই 
আবার সেই * প্রিয়-পুত্র-বিয়োগে ছুস্ত্যজ 
জীবনও পরিত্যাগ করিলেন ! অদ্য আমি যে 
বিধবা! ও অনাথা হইলাম, তাহ! নির্বাসিত 
পরম-ধার্মিক কমল-লোচন রামচন্দ্র জানিতে 
পারিতেছে না! 

কৈকেয়ি ! তুমি লোভের বশবর্তিনী 
হইয়া, অযশ, লোক-নিন্দা ও বৈধধ্য, এই 
ত্রিবিধ অপ্রিয় ও অনর্থপাঁতের মুলীভূত 
হইয়াছ! ইন্দীবর-শ্যাম স্বচাঁর-কমল-দল- 
লোচন রামচন্দ্র, পিত্বার জীবন-নাশের নিমি- 
ত্তই বনগমন করিয়াছে! পাপসংকল্লে ! 
বিদেহরাজ-নন্দিনী তপস্ষিনী সীতা, তোমার 
নিমিতই দুঃসহ ছুঃখ অনুভব করিতেছে! 
বোধ হয়, এক্ষণে মৈথিলী স্ব্গ, পক্ষী ও 
শ্বাপদগণের ভীষণ উগ্র ঘোর নিনাদ শ্রবণ 
করিয়া ভয়ে উদ্বিগ্রা হুইয়। রামচন্দ্রকে 
আশ্রয় করিতেছে! কৈকেয়ি! তুমি যে 
ছুব্ৃদ্ধির বশবর্তিনী হইয়! পতিকে অনুরোধ 
করিয়া রামচন্দ্রকে নির্ববাদিত করিয়াছ, 
তাহাতে ধর্্মাত্বা। ভরতও অযোধ্যায় উপস্থিত 
হইয়া তোমাকে নিন্দা ও তিরস্কার করিবে ! 
কৈকেয়ি ! তুমি পূর্ব্বে অনৃশংসা-ও ধর্ম 
নিষ্ঠা থাকিয়! এক্ষণে কি নিমিত্ত ঈদৃশ নৃশংসা 
ও অধর্মা-পরায়ণ। হইয় পড়িয়াছ ! 

পাপসন্কল্লে ! ভূমি কি নিমিত, রামচন্দ্রের 
একাস্ত অনুদত্তঁ মহাসত্ব নিষ্পাপ ভরতকে | 





০ 


অযোধ্যাকাণ্ড। 


দূষিত ও কলঙ্কিত করিলে! পাপনিশ্চয়ে! 


চরিত্র-বিষয়ে রামচন্দ্রের অনুরূপ মহাত্মা ভরত 
অযোধ্যায় আগমন করিয়া নিশ্চয়ই তোমার 
চরিত্রের নিন্দা করিবে, সে কখনই তোমার 
চিত্তানুবর্তা হইয়া! থাকিবে না। তুমি যে ঈদৃশ 
নৃশংস অযশন্কর লোক-বিগন্থিত কর্ম্ম করিয়াও 
তাহা উত্তম কর্ম্ম বলিয়া মনে করিতেছ, তাহা 
কখনই সংকার্ধ্য হয় নাই। আমি এক্ষণে 
ভর্ভার নিমিস্ত, রামচন্দ্রের নিমিভ, লক্ষণের 
নিমিত্ত কিংবা! বৈদেহীর নিমিত্ত অথবা ছুঃখা- 
বে নিমগ্না আপনার নিমিত্ত, কাহার নিমিত্ত 
শোক করিব! আমার এককালে অনেক 
গুলি শোকম্থান উপস্থিত হইয়াছে! হায়! 
আমি যার পর নাই ছুঃখ-ভাগিনী ! আমার 
এক্ষণে মৃত্যুই শ্রেয়! আমার রামচন্দ্র আমাকে 
পরিত্যাগ করিয়া বনগমন করিল! পতিও 
স্বর্গারোহণ করিলেন! আমি এক্ষণে সার্থ 
হীনার ন্যায় পথ-হার! হইয়! পড়িলাম ! 

হা মহারাজ! হা ধর্শাজ্ঞ ! হা অনাথনাথ! 
আমি বিজীর্দণ অগাধ শোক-সাগরে নিমগ্ন 
হইয়াছি, আপনি আমাকে উদ্ধার করুন! 
নাথ ! আমি একমাত্র আপনকা'র আশ্রয়েই 
স্ুখ-সন্বর্ধিতা হইয়াছি,আঁপনি আমাকে পরি- 
ত্যাগ করিলেন ! অদ্য আমি যদি আপন- 
কার সহগামিনী ন! হই, তাহা হইলে আমাকে 
সর্ধবতোভাবে ধিক্‌! 

মহারাজ! মৃত পতির অনুগমন করা 
পতিত্রত! রমণীর পক্ষে ন্যাধ্য, ধর্মানুগত 
ও যশস্কর পথ সন্দেহ নাই; পরস্ত 'আমি 


রামচন্দ্রের মুখচন্দ্র দর্শন করিবার 'লালসায় | 











আপনকার অন্ুগমন করিতে সমর্থ হইতেছি 
না! [রাজ ! অদ্য যদি আমি আপনকার 
শরীরের সহিত দগ্ধ হই, তাহাহইলে আমার 
কিনা সৎকর্ম করা হয়! মহারাজ ! আপনি 
পরলোকে গমন করিতেছেন, এক্ষণে যদি 
আমি আপনকার সহিত গমন করি, তাহা 
হইলে, আপনি চিরকাঁল'আমার প্রতি যে 
সাধু ব্যবহার করিয়া আসিয়াছেন, তাহার 
পরিশোধ করা হয়। আমি সকলের ধিক্কার- 
পাত্র ও আতীব পাগীয়সী! কারণ আমি 
গতিকে চিতাঁরূঢ় দেখিয়া! সেই চিতায় আরো- 
হণ করিতে অগ্রসর হুইতেছি না! আমি 
পতিলোর প্রাপ্ত হইবার ষোগ্যা নহি। 

মহারাজ! জীবগণ সকলেই কালের 
বশবর্তী; কোন ব্যক্তিই স্বয়ং ইচ্ছা পূর্ব্বক 
জীবন পরিত্যাগ করিতে অথবা জীবন ধারণ 
করিতে সমর্থ হয় না; এই কারণে আমি 
ইচ্ছা-সত্বেও আপনকার অনুমৃতা হইতে 
পারিতেছি না! 

হা রামচন্দ্র ! হা মহাবাহো! হা লোচনাঁ- 
নন্দ! এ সময় কোথায় রহিয়াছ! হালক্ষ্যণ ! 
হা স্বব্রত ! হা ভ্রাতৃ-বৎসল ! কোথায় রহি- 
য়াছ! হা'বৈদেছি! হা পতিত্রতে! কোথায় 
রহিয়াছ ! আমি অপার ছুঃখ-সাগরে' নিমগ্া 
হুইয়াছি, তোমর! জানিতে পারিতেছ না! 

রাজর্ধি জনক ও জনক:রাজমহিষী যখন | 
শুনিতে পাইবেন যে) মহারাজ কৈকেয়ীর |. 


বাক্যানুসায়ে রামচন্দ্রকে নির্বাসিত করিয়া 


স্বয়ং পুত্রশোঁকে প্রাণ পরিত্যাগ করিয়াঁ 
ছেন! তখন. তিনি পরিতাঁপে দগ্ধ-হৃদয় 











২১০ 


 সামায়ণ। 





হুইবেন,সন্দেহ নাই । মহারাজ জনকের একে 
অধিক সন্তান-সন্ততি নাই ;-তাহাত্বে আবার 
তিনি অতিশয়" বৃদ্ধ হইয়াছেন) তিনি জানকীর 
নিমিত্ত চিস্তানিলে পরিশুক ও শোকানলে 
দগ্ধ হইয়৷ জীবন বিলঙ্জন করিবেন, সন্দেহ 
নাই! সাধ্বি! পতি-ব্রতে ! দেবি! মৈথিলি! 
এই জগতের মধ্যে তুমিই ধন্যা ! তুমি সম- 
£-নুখা হইয়! ভর্তার অনুবর্তিনী হইয়াছ! 
নারী-জাতির পক্ষে ভর্তাই বন্ধু, ভর্তীই এক- 
মাত্র গতি, ভর্তাই অসাধারণ গুরু, ভর্তাই 
পরম-দেবতা', ভর্তীই আশ্রম, ভর্তাই তীর্থ। 
পতিশোকে ও পুত্রশোকে একাস্ত-কাতর! 

দেবী কৌশল্যা, ভূ-পৃষ্ঠে নিপতিতা ও বিহ্বল! 
হুইয়! কুররীর ন্যায় এইরূপে দীনভাবে 
রোদন করিতেছেন,এমত সময় সর্বত্র অপ্রতি- 
হুত-গতি ভগবান মহূর্ষি বশিষ্ঠ অন্যান্য রাঁজ- 
মহিলাগণ দ্বারা বল পূর্বক তাহাকে তথা! 
হুইতে অপসারিত করিলেন। রাজমহ্লাগণও 

4 কৌশল্যাকে স্বৃত পতির শরীর আলিঙ্গন 
পৃর্র্বক অনাথার ন্ায় কাতরতাঁবে রোদন ও 
বিলীপ করিতে দেখিয়া! বল পুর্ববক আকর্ষণ 
করিয়া স্থানান্তরিত করিলেন। ভগবান বশিষ্ঠ, 
এইরূপে সেই স্থান নির্জন করিয়া মন্ত্রিগণের 
মহিত পরামর্শ পুর্ববক ইতি-কর্তব্যত। নিরূপণ 
করিলেন। তিনি মহারাজের মৃত শরীর তৈল" 
দ্রেণীতে নিক্ষিণ ও শ্থরক্ষিত করিয়া সমুদায় 
মন্ত্রিগণের সহিত সফবেত হইয়া মন্ত্রণা করিতে 
লাগিলেন যে, বহুদিন হইল, ভরত ও শত্রু 
" মাতামহ-গৃহে গমন করিস্বাছেম; এক্ষণে মহা" 
রানের সৎকারের জন্য ভীহাদের উভয় 








ভাতাকে আনয়ন কর! যাউক। রাজকুমার 
ব্যতিরেকে মহারাজের সৎকার করা সচিব- 
গণের উচিত নহে; অতএব রাজকুমারদিগের 
আগমন পর্য্যজ্ত এই ম্বৃত-শন্বীর রক্ষা! করা 


কর্তব্য! এইরূপে মহর্ষি বশিষ্ঠ যখন মহারাজ 


দ্রশরখের শরীর তৈলদ্রোণীতে স্থাপন করি- 
লেন,তখন সমুদায় রাজ-মহিলাগণ,হায় ! আমা- 
দের মহারাজ ঈদৃশ অবস্থায় রহিলেন! এই 
কথা বলিয়! শোকার্ত হৃদয়ে বাম্পাকুলিত 
লোচনে বাহু উত্তোলন পূর্বক করতল দ্বার। 
মুহুমুহ হৃদয়, মস্তক ও জানুদেশে আঘাত 
করিতে লাগিলেন; ভীহার। বিলাপ-বাক্যে 
কহিলেন,হা! মহারাজ! নিরন্তর-প্রিয়বাঁদী সত্য- 
সন্ধ রামচব্দ্রকে আমর! হারা ইয়াছি; আপনিও 
কি নিমিত্ত আমাদিগকে পরিত্যাগ করিলেন ! 
নরনাথ ! দুষ্ট-স্বভাব! কৈকেয়ী হইতে আমরা 
রামচন্দ্র-বিরহিত হুইয়াছি, এক্ষণে আপনি 
স্বর্গারোহণ করিতেছেন, আমর! বিধবা! হুইয়! 
কিরূপে সপত্বীর নিকট বাঁস করিব ! পসনা- 
খের নাখ জিডেক্দ্রিয় শ্রীমাম রামচন্দ্র, আপন- 
কার এবং আযাদের জীঘন রক্ষান্স মূল; তিনি 
অধুন। রাজলম্মমী পরিত্যাগ করিয়া বন'গমন 
করিয়াছেন ; এক্ষণে মহাবীর রামচন্দ্র ব্যতি- 
রেকে এবং আপনি .ধ্যতিরেকে আময়া 
বৈকেমী কর্তৃরু তিয়ন্কৃত হইয়! ছুঃখার্ত ছদয়ে 
কিরূপে বাস করিব! যে কৈফেমী মহাবল 
রাচক্জকে, লক্ষমণকে, মীতাঁকে ও মহাকাজকে 
প্ররিত্যাগ করিয্বাছ্েৰ, তিনি যে আমাদিগকে 
পরিত্যাগ করিতেন না, দমাদিগরে হস্ছ 
রাখিবেদ, এমত বোধ হয় ন। ছুঃখার্ণব-মিষ্ 











অযোধ্যাকাণ্ড। 


২১১ 





রাক্গমহিলা-গরণ যার পর নাই শোকে অভিভূত 
হইয়া বাম্পপরিপ্লুত লোচনে এইরূপে অবি- 
আস্ত বিলাপ ও পরিতাপ করিতে লাগিলেন । 
এই সময় অযোধ্যাপুরীর সমুদায় মনুষ্যই 
শোক ও দুঃখে একান্ত-কাতর "হইয়! চতুর্দিকে 
হাহাকার ধ্বনি করিতে লাগিল) সমুদায় চত্বর 
ও সমুদায় পথ সংস্কার-শৃন্, এবং সমুদায় হর 
ও সমুদায় আপণ জন-শূন্য হইয়া! পড়িল । 
মহীপতি দশরথ পুত্র-শোকে স্বর্গারোহণ 
করিলে নৃপাঙ্গনা-গণ শোকাকুলিত ও ভূতলে 
নিপতিত হইয়া রোদন করিতেছেন, এমন 
সময় ভগবান দিবাকর কিরণ-জাল সংযত 
করিয়া অন্তাচল-শিখরে গমন করিলেন ) রজ- 
নীও তমোজাল বিস্তার.করিতে করিতে উপ- 
স্থিত হইলেন । দিবাকর ব্যতিরেকে আকাঁশ- 
মগ্ডলী যেরূপ হত-প্রভা হয়, নিশানাথ ব্যতি- 
রেকে নিশা! যেরূপ নিশ্পাভা হইয়া থাকে, 
মহানুভব মহারাজ দশরথ ব্যতিরেকে সেই 
অযোধ্যাপুরীও সেইরূপ শোভা"বিহীন হুইয়া 
পড়িল! এইবূপে নরনাথ 'দশরখের পর- 
লোকপ্রাপ্তি হইলে অযোধ্যা-পুরীর.কি স্ত্রী 
কি পুরুষ, সকলেই একাস্ত-কাতর হৃদয়ে 
ভরত-জননী কৈকেয়ীর নিন্দা সহকারে বিলাপ 
1 করিতে লাগিলেন; কোন ব্যক্তি ক্ষণ 
কালের নিমিতও সুষ্-ছদয় হইলেন না 1, 
মহীপাল র্শরথ এইরূপে : জীবন, পরি- 
ত্যাগ করিলে, যিনি হুর্বিধহ ছুঃখে  গাকাস্ত 
কাতর হয়েন নাই, অথবা ঘিনি হৃউপুষ্ট 
ছিলেন, এমত এক ব্যক্তিকেও. অযোধ্যার 
মধ্যে দেখিতে পাওয় যায় নাই । তৎকালে 





অযোধ্যা-পুরীর মধ্যে আপণ-সমুদায়ে তিন 
দিবা পর্য্যন্ত ক্রয়-বিক্রয় ও ভিক্ষা-কার্ধ্য বন্ধ 
হইয়াছিল; এই তিন দিবস কোন ব্যর্তিই 
শয়ন ভোজন উপবেশন প্রভৃতি কোন কার্ধেই 
মনোনিবেশ করে নাই। 


লজ) 


একোনসগ্ততিতম বর্গ । 





অরাজকতার দোষ । 
অনস্তর রজনী প্রভাত হইলে সূর্ধের্াদয়- 
কালে মহর্ষি বশিষ্ঠ প্রভৃতি রাঁজগুর-গণ ও 
অন্যন্যে অমাত্যগণ, সকলে সভামণ্ডপে সম- 
বেত হইলেন। বশিষ্ঠ, বাঁমদেব, জাঁবালি, 
কাঁত্যায়ন, কাশ্যপ, মার্কগেয়, গৌতম ও 


মহাষশা মৌদ্গল্য, এই 'সকল ব্রান্ষণগণ ও |. 


অন্যান্য অমাত্যগণ, সভাপতি রাজ-পুরোহিত 
বশিষ্ঠের সম্মুখীন হইয়া শ্ব শ্ব মত প্রকাশ 
করিতে লাগিলেন। তাঁহারা সকলেই এক- 
বাক্যে কহিলেন, মহারাজ দশরথ যখন জীবিত 
ছিলেন, তখন তাহার সহিত আ'মরা সকলেই 
আগপনকার আজ্ঞানুবত্তাঁ হইয়া চলিয়াছি ; 
অধুন! যাহা কর্তব্য হয়, তাহা আপনিই জাজ্ঞা 
করুন 1 রর " রি চি ৪ 
. 'তপোধন! পুত্রশোকে মৃত মহারাজ দশ 
রথের নিমিত্ত আমরা সকলেই শোক'সাগরে |. 


৷ নিম রহিয়াছি; এই গত. এক রাত্রি আমাদের 
৷ পক্ষে একশত বৎসরের গ্যায় সুদীর্ঘ ঘোধ হাই- 
'ফ্লাছে! মহারাজ ত্বর্গগমন করিলেন, বাম 
চক্র অরণ্য-বাসী হইলেন, তেজন্বী -লঙগমণও 





২১২ 


৯৮০৬২ 


রাঁমচন্দ্রের সহিত গমন করিলেন, ভরত ও 
শক্রত্ন কেকয়রাঁজের পুরীতে অবস্থান ক়িতে- 
ছেন; এক্ষণে ইঞ্খীকুবংশীয় কোম্‌ ব্যক্তিকে 
রাজা করা যাইতে পারে, নিরূপণ করুন। 
এই রাজ্য অরাজক হইলে শীঘ্রই বিনষ্ট 
হইতে পারে; অতএব, আপনি এক্ষণে ইন্ষাকু- 
বংশীয় স্থযোগ্য কোন এক ব্যক্তিকে মনোনীত 
করিয়া রাজ-সিংহাঁসন প্রদান পূর্বক আমা" 
দের অধিপতি করুন। 

রাজ্য অরাজক হইলে বিছুন্মালা-বিলাঁস- 
মগ্ডিত " মেঘ-সমূহ কখনই মহাশব্দ পুর্ব্বক 
মহীমগ্ডলে দিব্য বারি বর্ষণ করে না; জনপদ 
অরাজক হইলে কোন প্রজাই সাহস কৃরিয়া 
বীজ বপন করিতে পাঁরে না; রাঁজ্য অরাজক 
হুইলে পুত্রগণও পিতার আজ্ঞানুবর্া হইয়া 
থাঁকে না; রাঁজ্য অরাজক হইলে পত্ী পতির 
বশবর্তিনী হয় না) রাজ্য অরাজক হইলে শিষ্যও 
গুরুর হিত বাক্য শ্রবণ করে না; রাঁজ্য অরাঁ- 
জক হইলে মাঁনবগণ, স্ত্রী পুত্র ও অন্যান্য পরি- 
জন্গণকে রক্ষা করিতে সমর্থ হয় না; অরাজক 
রাজ্যে কোন ব্যক্তিই নিজ দ্রেব্যের প্রতি প্রভূত্ব 
করিতে পারে না; রাঁজ্য অরাজক হইলে 
যাঁগশীল ব্রাক্মণগণ,দস্থ্যসমূহে প্রগীড়িতহইয়া 
বহুবিধ যজ্ঞানুষ্ঠানে সমর্থ হয়েন না; রাজ্য 
অরাজক হইলে সভা, রমণীয় উদ্যান, প্রপা, 
পুণ্যতর্ম গৃহ, এতৎসমুদায় কিছুই থাকে না; 
রাজ্য অরাজক হইলে জনগণ-হর্-বর্ধন সমাজ, | ন 
উত্স ও প্রহ্থউ নট-নূর্ভক, এ সমুদায় কিছুই 
দুটি হয় না; রাজ্য অরাজক হইলে সজ্জন: 
সেবিত ধর্ম ও সমুদাঁয় সদসদ্ধিচার বিন হয়, 


কোন কার্ধ্যই সিদ্ধ হয় না; রাজ্য অরাজক 
হইলে ত্রাহ্মণগণ বেদ অধ্যয়ন করেন না, 
কোন ব্যক্তিই নির্বৃত-হৃদয় হয়েন না, মনো- 
রঞ্জন কথাবার্তীতেও অনুরক্ত থাকেন না; 
রাজ্য রাজ-বিরহ্থিত হইলে সর্ধবজনের হর্ষবর্ধন 
কন্যা-বিবাহ হইয়া উঠে না, গ্রজাগণ সর্ববদ| 
দুঃখিত ও উদ্বিগ্র-হৃদয় হইয়া থাকে ; রাজ্য 
অরাজক হইলে কুল-কন্যকাগণ বিবিধ অল- 
স্কারে অলঙ্কত' হইয়! বিশ্বস্ত হৃদয়ে বিচরণ, 
বিহার ও ক্রীড়া করিতে সমর্থ হয় না; রাজ্য 
অরাজক হইলে কুল-কুমারীরা স্বর্ণ-বিভূষণে 
বিভূষিত হইয়া ক্রীড়ার নিমিত্ত সায়ংকালে 
উদ্যানে গমন করিতে পারে না; রাজ্য 
অরাজক হুইলে বিল[সিগণ, বিলাসিনীগণের 
সহিত সমবেত হইয়া বিহার-স্থলে ও উদ্যান- 
রা অকুতোভয়ে বিচরণ করিতে পারে 
; রাজ্য যদি অরাজক হয়, তাহা হইলে 
টা গোঁপালকগণ ও অন্যান্য গৃহস্থ- 
গণ বিশ্বস্ত হৃদয়ে অকুতোভয়ে দ্বার খুলিয়া 
নিদ্র! যাইতে পারে না; রাজ্য যদি অরা- 
জক হয়, তাহা হইলে বাণিজ্যজীবি-জনগণ 
ভয়াকুল-হৃদয়তা প্রযুক্ত পণ্য দ্রব্য গ্রহণ 
পূর্বক এক দেশ হইতে দেশাস্তরে গমন 
করিতে সমর্থ হয় না ; রাজ্য যদি অরাজক হয়, 
তাহা হইলে কৃষিজীবি-জনগণ ভয়প্রযুক্ত ভৃমি- 
রা করে না, পণুরক্ষা করিতেও সমর্থ হয় 
; রাজ্য অরাজক হ্ইলে যত্র-সায়ং-গৃহ* 


ফু সি নির্দিষ্ট বাসস্থান নাই, হা এক গ্রামে এক রাত্রির 


।অধিকবাস কয়েন না, যেখানে সন্ধ্যা হয়, সেই স্থানেই রজনী যাপন 
' করেন, তাদৃশ জমণ'পর়ায়ণ তগন্থী দিকে বতসার়ং হুদ বলা ধার । 





অযোধ্যাকাণ্ড। 








২১৩ 





জিতেক্দিয় মুনিগণ, ঢুম্চর তপস্যার অনুষ্ঠান 
পূর্বক একাকী বিচরণ করিতে সমর্থ হয়েন না ; 
রাজ্য যদি অরাজক হয়, তাহা হইলে অপ্রাপ্ত 
বিষয়ের প্রাপ্তিও প্রাপ্ত বিষয়ের রক্ষণাবেক্ষণ 
হইতে পারে না; অরাজক সৈন্যগ্নণও শক্র- 
পরাজয় করিতে সমর্থ হয় না; রাঁজ্য অরাজক 
হইলে বিলাসিগণ বিলাঁসিনী-গণের শহিত 
সমবেত হুইয়! বিহারের নিমিত্ত দ্রুতগামী 
যানে আরোহণ পূর্বক অরণ্য-গমনে সমর্থ 
হয় ন1) রাজ্য অরাজক হইলে ঘণ্টা-বিভূষিত 
বিশাঁল-বিষাণ ষষ্টিবর্ষীয় কুপ্তরগণ রাঁজমার্ে 
বিচরণ করিতে পারে না) রাজ্য অরাজক 
হইলে ধনুর্ব্বেদ-শিক্ষা-পরায়ণ জনগণের জ্যা- 
নির্ধোষ শুনিতে পাওয়া যায় না; রাজ্য 
অরাজক হইলে বিবিধ বিভূষণে বিভূষিত জন- 
গণ হৃউপুষ্ট তরঙ্গ ও রথে আরোহণ পূর্বক 
গমনাগমন করিতে পারে না; রাজ্য অরাজক 
হইলে বিবিধ-বিদ্যা-বিশারদ জনগণ বনে ও 
উপবনে উপবিষ্ট হুইয়! নানা-প্রকাঁর শী্বীয় 
আঁলাপ করিতে সমর্থ হয়েন না; রাজ্য অরা- 


. জক হইলে মানবগণ) মাঁল্য মোদক ও দক্ষিণা 





প্রদান পূর্ববক যথাসময়ে দেবার্চনা করিতে 
পারে না। | 

যে সকল মনুষ্য নাস্তিক ও সন্দিগ্ঈ-হৃদয়, 
যাহারা জাতীয় মর্ধ্যাদা! ও ধর্-র্ধ্যাদা অতি- 
ভ্রম করিয়া চলে, তাঁহারাও রাজদণ্ডে- নিগী- 
ডিত হইয়া সৎপখবর্তা হইয়া, থাকে। মনুষ্যের 
চক্ষু যেরূপ নিয়ত .শরীরের. হিতসাধন ও 
অহিত নিবারণ করে, সেইরূপ. সত্য ধর্শ-প্রক- 
তক রাজা, রাজ্যের অনিষউ নিবারণ পূর্বক 


হিতসাধন করিয়া থাকেন। রাজাই মত্য, 
রাজাই ধর্ম, রাজাই কুলীনের কুল, রাজাই্‌ 
মাতা, রাজাই পিতা, রাজাই সমস্ত মনুষ্যের 
কল্যাণ-সাঁধক; যম কেবল দগ-বিধান করেন, 
কুবের কেবল ধনের অধিপতি,দেবরাঁজ কেরল 
পালন করেন, বরুণ কেবল সদাচারে প্রব- 
ভিতর করেন, পরস্তু একমাত্র রাজ! এই দেব- 
চতুউয়েরই কার্ধ্য করিয়া থাকেন। 

অরাজক রাজ্য শুক্ষ-জলা নদীর ন্যায়, 
তৃণ-রহিত অরণ্যের ন্যায়, গোপালক-বরহিত 
ধেনুর ন্যায় শোভা-বিহীন ও অকর্্মণ্য হইয়া 
থাকে। সারথি-বিহীন রথ,আশ্বগণ কর্তৃক পরি- 
চালিত*হইয়! যেরূপ বিনষ্ট হয়, রাজ-বির- 
হিত রাজ্যও সেইরূপ বিনাশ প্রাপ্ত হইয়! 
থাঁকে। রাজ-বিরহিত রাজ্যে কোন ব্যক্তিই 
নিজধন রক্ষা করিতে পারে না; বলবান 
ব্যক্তিরা বল পূর্বক ছুর্ববলের ধন হরণ করে। 
বৃহৎ মতস্ত যেরূপ ক্ষুদ্র মতস্তাকে ভক্ষণ করে, 
সেইরূপ অরাজক দেশে বলবান ব্যক্তিরা 
দুর্বল জনগণকে প্রগীড়িত করিয়া থাকে। 
অরাজক রাজ্যে প্রজাগণ, নাস্তিক নির্লজ্জ 
ছুঃশীল ও ক্রুর-কর্ধ-পরায়ণ হইয়া ধর্থ্ের 
র্ধযাদা'অতিক্রম করে। এই জগতে সৎকর্ম 
ও অসৎকর্্ের নিরূপক ব্বাজা যদি না থাকি- 
তেন, তাহ! হইলে সমুদায় লোকই ্বজঞা- 
নান্ধকারে আচ্ছন্ন থাকিত, কোন ব্যক্তিরই 
হিতাহিত জান থাকিত ন1। অধিক কি, রাজ্য 
অরাজক হইলে দস্থ্যগণও ফুশলে ও নির্বি্ক্বে | 
অবস্থান করিতে পারে না? 'ছুই জন দ্য 
এক জন দন্থ্যুর ধন অপহরণ করে, আবার 


দি নর 


৫৪ 











২১৪ 


রামায়ণ। 





বহুসংখ্যক দস্থ্যও দুই জন দস্থ্যর ধন্‌ হরণ 
করিয়া থাকে 1 এই সমুদায় কারণে আমরা 
বিবেচনা করিতেছি, ধাঁহীরা আপনাদের 
হিতাভিলাধী হয়েন, তাহাদের কর্তব্য এই 
যে, এক ব্যক্তি উপযুক্ত দেখিয়া তাঁহাকে 
রাজপদে অভিষিক্ত করেন। 

্রাহ্মণগণের মুখে ঈদৃশ প্রস্তাব শ্রবণ 
করিয়! মক্িগণ সভাপতি বশিষ্ঠকে কহিলেন, 
মহর্ষে! যে সময় মহারাজ জীবিত ছিলেন, 


সেসয়য়েও আমর! সকলে আপনকার আজ্ঞানু- 


বর্তা হইয়! কার্ধ্য করিয়াছি ; এক্ষণে ব্রাঙ্গণ- 
গণ যেরূপ প্রস্তাব করিতেছেন, তদ্বিষয়ে 
যাহ! কর্তব্য, তাহা আপনি আজ্ঞা করুন । . 

মহর্ষে! অদ্য এই রাজ্য অরণ্য-স্বরূপ হুই- 
যাছে ; মহারাজ ,ব্যতিরেকে আমরা কোন 
কারধ্যই করিতে সমর্থ হইতেছি না। এক্ষণে 
আপনি কুমার ভরতকে অথবা ইন্ষাকু-বংশীয় 
অপর কোন ব্যক্তিকে এই রাজ্যে অভিষিক্ত 
করুন। 


পপ 


সপ্ততিতম নর্থ । 


দূত প্রেরণ 
: মৃহ্র্ষি বশিষ্ঠ সচিব ও অন্যান্য সভাসদগণের 
মুখে ঈদৃশ বাঁক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণ, অমাত্য 
ও মিত্রগণৃকে সম্বোধন পূর্বক কহিলেন, 
সদস্যগণ! শ্রীমান কুমার ভরত, ভ্রাতা! শত্রুত্বের 
| সহিত সমবেত হইয়া এক্ষণে মাতামহগৃহে 
বাঁ করিতেছেন; প্রিয়বাদী দুতগণ ভ্রুতগামী 


তুরঙ্গে আরোহণ পূর্বক সত্বর গমনে সেই 
স্থানে উপস্থিত হুইয়! মহাঁরাঁজ দশরথের 
আদেশ জানাইয়! ভীহাকে এই স্থানে আনয়ন 
করুন। রাজমন্ত্রিগণ মহর্ষি বশিষ্ঠের এরূপ 
প্রস্তাব শ্রবণ করিয়! সকলেই প্রহষ্ট হৃদয়ে 
তাহাতে অনুমোদন করিলেন ও কহিলেন, 
এক্ষণে নুতগণ কাল-বিলম্ব না করিয়া কেকয়- 
দেশে যাত্র। করুন। 

অনন্তর উপঃ-প্রভাব-সম্পন্ন বশিষ্ঠ, জয়ন্ত, 
সিদ্ধার্থ ও অশোক নামক দুতত্রয়কে তৎ- 
ক্ষণা আহ্বান পূর্বক কহিলেন, আমি 
তোমাদিগকে যেরূপ .বলিতেছি, তোমরা 
অবহিত হৃদয়ে শ্রবণ পূর্বক তদনুরূপ কার্য্য 
করিবে । তোমরা "দ্রুতগামী অশ্থে আরোহণ 
পূর্বক যত শীত্র হইয়! উঠে, কেকয়-রাজের 
ভবনে গমন করিয়! শোকচিহ্রু পরিত্যাগ 
পূর্বক কুমার ভরতকে মহারাজ দশরথের 
আজ্ঞা জানাইয়।৷ বলিবে, তোমার পিতা! ও 
সমুদায় মন্ত্িগণ তোমাকে কুশল জিজ্ঞাস 
করিয়া বলিয়াছেন যে, তুমি ক্ষণ্বিলম্ব না 
করিয়া ত্বরা পৃর্ধবক অযোধ্যায় আগ্রমন কর; |" 
তোমার নিমিত্ত বিশেষ প্রয়োজন উপস্থিত 
হইয়াছে, কাল-বিলম্ব হইলে সমূহ কার্ধ্য-হানি 
হুইবে। যদ্যপি ভরত নির্ধন্ধাতিশয় সহ- 
কারেও তোমাদিগকে জিজ্ঞাম। করেন,তথাপি 
তোমর1 কোন মতেই রামচন্দ্রের বনবাঁন ও 
মহারাজের স্বর্গারোহণের বিষয় ব্যক্ত করিও 
ন1। অধুনা তোমর| কেকয়'রাজের নিমিত্ত, 
যুধাজিতের নিমিত্ত, ভরতের নিমিত্ত ও 
শক্রত্মের নিমিত রাঁজ-যোগ্য বিবিধ বিচিত্র 











অযোধ্যাকাণ্ড। 


২১৫ 








বহুমূল্য ভূষণ গ্রহণ পূর্বক অতিশীত্র গমন 
কর। 

মহর্ষি বশিষ্ঠ এইরূপ অনুমতি প্রদান 
করিলে ভ্রতগামী দূতগণ যথাযথ সন্দেশ 
লইয়া সত্তর গমনে কেকয়-দেশাভিমুখে যাত্রা 
করিলেন। তাহারা অপরতাল দেশের পশ্চি- 
মাংশ ও প্রলম্ব দেশের উত্তরাংশ দরিয়া মালিনী 
নদী পার হইয়া গমন করিতে লাগিলেন। 
পরে তীহারা হস্তিনাপুরে উপস্থিত হুইয়। 
অবিলম্বে গঙ্গার পরপারে উত্তীর্ণ হইলেন, 
এবং কুরুজাঙ্গল দেশে গমন পূর্ববক বরুণ! নদী 
উত্তীর্ণ হইয়। কুরুক্ষেত্রে সরস্বতী নদী অতি- 
ক্রম পূর্বক পাঞ্চাল দেশে গমন করিলেন। 

এই'ূপে দৃতগণ প্রফুল্প-কমল-স্থশোভিত 
সরোবর ও বিমল-সলিলপুর্ণ আোতম্বতী মন্দ" 
শন করিতে করিতে কার্ধ্যানুরোধে ত্বরান্বিত 
হুইয়া গমন করিতে লাগিলেন। পরে তাহারা 
বিবিধ-বিহঙ্গ-সমাকুলা জলচর-বহুল। প্রসন্ন- 
সলিল! পবিভ্রতমা সরদণ্ডা নদী পার হইয়া 
পশ্চিম-্ভীরবর্তাঁ সত্যোপযাচন চৈত্য-বৃক্ষের 
নিকট গমন করিলেন। তাহারা এই মহা- 
বৃক্ষকে প্রণাম করিয়! ভূলিঙ্গ। নগরীতে প্রবিষ্ট 
হইলেন। অনন্তর তীহার। অভিকাল গ্রাম ও 
তেজোভিভবন গ্রাম অতিক্রম করিয়! পবিক্র- 
তমা ইক্ষুমতী নদী উত্তীর্ণ হইলেন। পরে 


অজকুল! নদী পার হইয়৷ বোধিসত্ব নগরে 


প্রবেশ করিলেন। ৰ 
অন্তর দৃতগণ দেবর্ষিগপ- নিষেবিত ইন্দু- 


মতী নদীতে গমন করিয়া বেদবেদাঙ্গ-পার- 


] | দর্শা তপঃসিদ্ধ ব্রাক্মণগগণের মিকট উপস্থিত 


হইনেন। পরে তাহাদের আশীব্বাদ গ্রহণ 
পূর্বক অনুমতি লইয়! র্াম-লক্ষমণ-বিষয়ুক 
বিবিধ বিচিত্র কথোপকথন করিতে করিতে 
বাহ্দীক দেশের মধ্য ও শ্থদাস পর্বতের উত্ত- |. 
রাংশ দিয় বিষুপদ-নামক পবিত্র স্থান সম্দ- 
শন করিতে করিতে বিপাশা! নদদী.ও শালালী 
নদী উত্তীর্ণ হইলেন । তাঁহারা প্রভুর হিতাভি- 
লাষ-নিবন্ধন ত্বরাম্থিত হইয়া! বিবিধ নদী, 
দীর্ঘিকা, তড়াগ, পন্থল, সরোবর ও বহুবিধ 
সিংহ, ব্যান, কুরঙ্গ, মাতঙ্গ দর্শন ক্লুরিতে |. 
করিতে স্ত্দীর্ঘ পথ অতিক্রম করিয়া সপ্তম 
রাত্রিতে গিরিব্রজ নগরে প্রবিষ্ট হইলেন। 
'তাহাদের বাহনগণ নিতান্ত শ্রান্ত ও ক্লান্ত 
হইয়া পড়িল। 

প্রজাগণের হিতাঁভিলাধী, মহারাজ দশ- 
রখের বংশ-পরম্পরাগত-রাজ্য-রক্ষণাঁভিলাষী | 
এবং বংশ-মর্ধ্যাদা-রক্ষণ-প্রয়াসী দূতগণ, ত্বরাঁ- 
স্বিত হইয়া গিরিব্রজ নগরে গমন পূর্বক তৎ- 
ক্ষণাঁৎ রাজ-ভবনে প্রবিষ্ট হইলেন। 








একসপগ্ততিতম সর্গ। 


ভরতের ছুঃছনর্শন। 
অযোধ্যা হইতে সমাগত দৃতগণু যে 
রাত্রিতে গিরিব্রজে প্রবিষ্ট হইলেন, তাহার 
পূর্ব রাত্রিতে কুমার ভরত অতীব ভয়াবহ 
স্বপ্ন দর্শন করিয়াছিলেন! তিনি অনিউ-দৃচক 
দুঃস্বপ্ন সন্দর্শন করিয়া যাঁর :পরনাই উৎ: 
কিত-হদয় হইলেন। তিনি তাদৃশ উৎকণ্ঠা- |: 








ন্ 





২১৬ 





রাষায়ণ। 





সূচক স্বপ্ন সন্দর্শনে বৃদ্ধ পিতাকে স্মরণ পুর্ধ্বক 
যার পর নাই ব্যথিত ও আকুলিত-হৃদয় হই- 
লেন। তাহার বয়ন্যগণ তীহার তাদৃশ 
অন্য-মনস্কতা ও উ£কণ্ঠ। নিরীক্ষণ করিয়া 
তাদৃশ ভাব অপনয়ন পূর্ববক প্রকৃতিম্থও প্রসন্ন 
করিবার উদ্দেশে বিব্ধি মনোহর গ্রীতি-জনক 
বাক্য বলিতে লাগিল। কেহ কেহ গান, কেহ 
কেহ নৃত্য, কেহ কেহ বাদ্য, কেহ কেহহাস্য, 
কেহ কেহ নাটকাভিনয়,'এবং কেহ কেহ বা! 
হান্য-জনক কার্য্যাদি করিতে আরম্ত করিল। 

প্রিয়বাদী প্রিয় বয়স্যগণ ভরতকে পরি- 
তুষ্ট করিবার নিমিত্ত নানাবিধ হা্য-পরিহাস 


করিলেও ভরত প্রসম্ব-বদন হইলেন না: 


তিনি পূর্ব্বের ন্যায়, ছুর্দমনায়মান থাকিলেন। 
অনস্তর কোন প্রিয় সখা ব্যখিত-হৃদয় হইয়া 
ভরতকে কহিলেন, সখে! আমরা সকলে 
মিলিয়া তোমার এরূপ উপাঁসন! করিতেছি, 
তুমি কিছুতেই প্রহনউ-হৃদয় হইতেছ না, 
ইহার কারণ কি? রঘুবংশাবতংস ! আমরা 
সকলেই তোমার ছুঃখে ছুঃখী ও সুখে হখী) 
তোমার অন্তঃকরণে কিরূপ ক্লেশকর ছুঃখ 
উপস্থিত হইয়াছে, তাহা প্রকাশ করিয়া 
বল। |] 
মহাযশা ভরত, প্রিয় বয়ন্তের নিকট ঈদৃশ 
বাঁক্য শ্রবণ করিয়া কহিলেন, সথে! আমি যে 
একটি ছুংস্বপ্র দর্শন করিয়াছি ও যে নিমিত 
আমি ছুর্মনায়মান হইয়া রহিয়াছি, তাহা 
বলিতেছি, শ্রবণ কর; আমি সবে দেখিয়াছি 


যে, নভোমগডল হইতে চন্ত্রমগুল ভূমগ্ুলে 


নিপতিত হইতেছে ; মহাসাগর শু হইয়া 








গিয়াছে; জগতীতল গাঢ় অন্ধকারে নিমগ্ন হই. 
তেছে; মহারাজের বাহন প্রধান হস্তীর বিশাল 
বিষাণ তগ্ন হইয়া গিয়াছে! পুনর্ববার দেখিলাম, 
প্রস্বলিত-হুতাশন-শিখা নির্বাণ হইয়া গেল, 
পৃথিবী বিদীর্ঘণ হইল, বৃক্ষ সমুদায় শুষ্ক হইয়া 
উঠিল; পর্বতে প্রথমত ধূম উখিত হইয়া 
পশ্চাৎ এ পর্বত চূর্ণ হইয়া! গেল; প্রভাকর 
রাহ্গ্রস্ত হইল! পুনর্ববার স্বপ্ন দেখিলাম, 
আমার পিতা রক্ত বস্ত্র পরিধান করিয়াছেন, 
কতকগুলি পুরুষ তাহাকে বন্ধন করিয়! 
দক্ষিণাভিমুখে লইয়া যাইতেছে! পুনর্ববার 
দেখিলাম, আমার পিতী মুক্তকেশ ও তৈলাক্ত- 
শরীর হইয়া পর্বত-শিখর হইতে অগাধ 
গোষয় হ্রদে নিপত্তিত হইতেছেন! তিনি 
গোময় হুদে একবার নিমগ্ন ও একবার উন্মগ্ন 
হইতেছেন এবং পুনঃপুন হাস্য করিতে 
করিতে অঞ্জলি দ্বার তৈল পাঁন করিতেছেন; 
এইরূপে তিনি তৈল পান করিয়া অধো- 
বদনে সর্ববাঙ্গে তৈল মাখিয়া তৈলহুদেই 
অবগাঁহছন করিলেন! পরে তিনি ক্কঞ্চ বসন 
পরিধান পূর্বক কৃষ্ণবর্ণ লৌহপীঠে উপবিষ্ট 
হইলে প্রমদ্াগণ তীহাকে প্রহ্থার করিতে 
আরস্ত করিল! পরে দেখিলাম, আমার পিতা! 
রক্ত বস্ত্র পরিধান পূর্বক রাসভযুস্ত রথে 
আরোহণ করিয়! দক্ষিণাভিমুখে গমন করিতে 
লাঞ্চিলেন! রক্তবসন৷ বিকৃতাঁনন। বিকটাকারা 
রাক্ষমী হানিতে হাসিতে তাহাকে আকর্ষণ 
করিতে লাগিল! পরে. দেখিলাম, মহা- 
গজ পক্ষে নিষগ্র হইয়া অবসন্ন হইতেছে; |]. 
প্রদীপ্ত. অগ্নি জলসের দ্বায়া নির্বাপিত হইয়া |. 





অযোধ্যাকাও। 


যাইতেছে! পরে পুনর্র্বার দেখিলাম, মহা- 
মহীধর বিশীর্ণ হইল; চৈত্যবৃক্ষ ভগ্ন হইয়া 
পড়িল; মহাধ্বজ নিপতিত হইয়া! গেল! 

বয়স্য! আমি এই সমুদয় অতিভীষণ 
দারুণ দুঃস্বপ্ন সন্দর্শন করিয়াছি; আমার বোধ 
হইতেছে, হয় মহারাজ না হয় গুণাভিরাঁম 
রামচন্দ্র জীবন বিসজ্জন পূর্বক পরলোঁক- 
গাঁশী হইয়াছেন! শাস্ত্রে আছে, যে ব্যক্তিকে 
রাঁসভ-যুক্ত রথে নীয়মাঁন হইতে দেখা যাঁয়, 
সে অল্প সময়ের মধ্যেই যমা'লয়ে গমন করিয়া 
থাকে! সখে! আমি এই নিমিত্তই কাতর 
হৃদয়ে অবস্থান করিতেছি, তোমাদের বাক্যে 
আনন্দিত হইতেছি না; আমার মনে ঘোর 
ভু্বপ্রচিন্তা উদিত হইতেছে বলিয়া, তোমা- 
দ্িগকে প্রন্থষ্ট দেখিয়াও আমার হর্যোদয় 
হইতেছে না। বিশেষত বিনা কারণে আমার 
মন উৎক্ঠিত হইতেছে, চিত্ত বিহ্বল হইয়া 
পড়িতেছে ; আমার. অন্তরাত্মা ব্যথিত হুই- 
তেছে। আমার অনুভব হইতেছে, আমার 
সমুদাঁয় বুন্তিপুষ্টি ক্ষয় হইয়া গিয়াছে; আমি 
এককালে হত-সত্ত্ব হইয়! পড়িয়াছি; আমি 
পতিত ব্যক্তিত্ব ন্যায় আপনাকে আপনি 
ঘ্বণিত ও নিন্দিত বোধ করিতেছি । 

সখে! আমি 'এই ছুহব্বপ্ন চিন্তা করিয়া 
উতদ্থকতা নিবন্ধন: ব্যথিত ও অতীব বিহ্বল 
হইয়! পড়িয়াছি; আমি কিছুতেই শান্তি লাভ 


করিতে পারিতেছি না; আমার নিশ্চয় বোধ, 


হইতেছে, অল্প-সম্যক'মধ্যেই কোন গুরুতর 
অনিষ্ট উপস্থিত. ৪ 1. ৃ 


পপ 5 ১২ টি 








, ৫€ 





দিসপ্ততিতম সর্গ। 


৪ 





দুত-দনর্শন । 


মহাত্মা! ভরত এইরপে স্বপ্ন-তান্ত রন 
করিতেছেন, এমত সময়ে শ্রান্ত-বাহন দুতগণ, 
রমণীয়-পরিঘ-পরিশোভিত রাঁজদ্বারে উপ- 
নীত হইলেন। তীহারা কেকয়-রাজের নিকট 


উপস্থিত হুইয়া পাঁদ-বন্দন পূর্ব্বক ভরতের | 


নিকট গমন করিলেন, এবং বিনয়-সহকাঁরে 
কহিলেন, রাজকুমার ! পুরোহিত বশিষ্ঠ ও 
অন্যান্য মন্ত্রিগণ, আপনাকে কুশল-সংবাদ 
জানাইয়াছেন,এবং বলিয়াছেন যে,আপনীকে 
অবিলম্বে অযোধ্যায় গমন করিতে হইবে। 
আপনি ত্বরা পূর্বক এই ক্ষণেই যাত্রা করুন, 
কাল.বিলন্ব হইলে কার্ধ্য-হানির সম্তাবন!। 
রাজকুমার! আপনকার মাতামহের নিমিত্ত 
এই এককোটি বস্ত্র আনিয়াছি, প্রদান করুন। 
আর আপনকার এবং শক্রত্বের নিমিত্ত এই 
তিনকোটি বস্ত্র আনয়ন করা হইয়াছে ; 
রঘুনন্দন ! এই সমস্ত মহামুল্য বন্ত্র ও আভ- 


রণ লইয়া আপনকার মাতুল প্রভৃতি যথা" 


যোগ্য ত্র্ক্তিবর্ঁকে বিতরণ করুন। 
হুহৃজ্জনানুরক্ত ভরত, তৎসমুদায় - গ্রহণ 
পূর্বক দৃতগণের যথাযোগ্য সংকার করিয়া, 
জিজ্ঞাসা করিলেন, আমার বৃদ্ধ পিতা মহারাজ 
দশরথ কুশলে 'সাছেন.? আমার জ্যেষ্ঠ ভ্রাতা! 
পরম-ধার্থিক রাষচন্জের ত কুশল ? আমার 


: | ভ্রাতা! ভ্রানৃ-বৎল লল্মাণ ত কূশলে আছেন +" 
ভ্রাতৃ-বশুসল 'আর্ধ্য. রাঁধচন্জ্র আমাকে ল্ময়ণ 


করেন ?--আমার নাম করেন ? ভর্তৃ-প্রায়ণ! 
ধর্জ্ঞা ধর্শচারিণী রাম-মাতা৷ কৌশল্যা কুশলে 
আছেন ? যিনি মহাত্মা লক্ষ্মণ ও শত্রত্থকে 
প্রসব করিয়াছেন, সেই ধর্ধজ্ঞা মধ্যম! মাতা 
মিত্রা নীরোগ শরীরে আছেন ? স্বকার্ধ্য- 
সাধন-পরায়ণা পণ্ডিত-মানিনী নিত্য-গর্ব্বিত! 
কোপনস্বভাবা চণ্ড জননী কৈকেয়ী ত কুশলে 
আছেন ? 

কুমার ভরত এইরূপে কুশল-প্রশ্ন জিজ্ঞাসা 
করিলে দূতগণ মন্ত্র-ংবরণ পূর্বক প্রহ্ৃষ্ট- 
হৃদয়ের ন্যায় আকার প্রকার প্রদর্শন করিয়া 
সসম্রমে কহিলেন, রাজকুমার! আপনি 
ফাহাদের কুশল-কামন। করেন, তীহার! সক: 
(লেই কুশলে আছেন। সচিবগণে পরিবৃত 
[1 মহারাজ আপনকার প্রতি আজ্ঞা করিয়া- 
(| ছেন যে, প্যত শীত্র পার, অযোধ্যায় আগমন 
করিবে ।” যদি গমন কর! আপনকাঁর অনতি- 
প্রেত না হয়, তাহা হইলে অবিলম্বে যাত্র! 
| করুন; আপনকার পিতা মহারাজ দশরথ 
| আপনাকে পর্শন করিবার নিমিত্ত অতীব 
[1 সমুুক হইয়াছেন 
: দ্বৃতগণের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়! 
মহানুভব ভরত কহিলেন, আপনাক্স! যাহা 
বলিতেছেন, তাহাই. হইবে; আমি যাত্রা 
করিতেছি) আপনার! মূহূর্তকাল প্রতীক্ষা 
করুন, আমি মাতামহেয় নিকট বিদায় গ্রহণ 





করিয্ন! আসি। কেকয়ী-নন্দন ভরত দুতগণকে 
এইরূপ বলির! তাহাদের সম্মতিক্রমে মাতা 


করিতে ইচ্ছা করিতেছি; সমাগত দৃতগণ 
আমাকে ত্বরা দিতেছে; আপনি কৃপা করিয়া 


| আমার প্রতি অযোধ্যা-গমনের অনুমতি প্রদান 


করুন। পরে আপনি ল্মরণ করিবামাত্র আমি 
এখানে পুনরাঁগমন করিব । | 
ভরত এইরূপ প্রার্থনা করিলে রেকয়রাজ 
ভাঁছার মন্তকে আত্রাণ করিয়া সঙন্গেহ বচনে 
কহিলেন, বস ! আমি অনুমতি করিতেছি, 
তুমি এক্ষণে পিতার রাজধানীতে গমন কর ; 


তুমি কৈকেয়ীর গর্ভে জন্ম পরিগ্রহ করিয়! 


তাহার মুখ উজ্জ্বল করিয়াছ ; তোমার মাতা 
ও পিতা যখন একত্র সমালীন থাকিবেন, তখন 


স্কাহাদের নিকট গিয়া আমাদিগের কুশল 


সংবাদ বলিবে; পরে পুরোহিত বশিষ্ঠ, মন্ত্র" 
গণ, রামচন্দ্র, লক্ষণ, কৌশল্যা, হ্রমিত্রা ও 
অন্যান্য হুহৃজ্জনের নিকট গমন. করিয়া 
আমাদিগের সর্ববাঙ্গীণ কুশল জানাইবে । 
অনস্তর কেকয়-রাজ, ভরতকে শ্রীতিদায়- 
স্বরূপ মহাযূল্য বসন, রাজযোগ্য পরিচ্ছদ, 
বিচিত্র শুভ্র আস্তরণ, কম্বল, অজিন, ছুই 


(সহত্র স্বর্ণ মুদ্রা ও যোড়শ শত অশ্ব প্রদান 


করিলেন। এতগ্যতীত তিক্িভরতের অন্ু- ৷ 
গমনের নিষিত্ত বহুবিধ অমাত্য ও বহুসংখ্যক 
বিশুদ্ধ-স্বদয় ভক্কিমান বীর পুরুষের প্রতি 
অনুমতি প্রদ্ধান করিলেন। তত্্যতীত তিনি 
বায়ুর ন্যায় ধেগশালী . শ্বদেশল্জাত এক ৷ 


। সহশ্র অশ্ব এবং হিয়পয়-বিভূষবিভূষিত দশ 
| ষহজ মাত্বলও শ্রীতিদান্যরূপ দিলেন) | 


(1 হের নিকট উপস্থিত হইয়া কহিলেন,আর্য্যক! | এবং বহু-সথ্য তীক্ষদংঘ্রী ভীম-পরাক্রম | 
আমি পিতার আজ্ঞানুমারে অযোধ্যায় গমন | ভবনাভ্যন্তরচারী সারসেয়ও প্রদান করিলেন। 














অযোধ্যাকাণ্ড। 


২১৯ 





এই সারমেয়গণ গৃহ-মধ্যেই প্রতিপালিত ও 
পরিবর্ধিত; ইহাদের আকার-প্রকার দেখিলে 
বোধ হয়, যেন ইহারা ব্যাস্-সংহারেও সমর্থ। 
অনস্তর শতশত বীর-পুরুষ-গণ, বিবিধ 
রদ্বে বিভূষিত রথ যোজনা করিয়া, গো, অশ্ব 
উদ্ী ও রাঁসভগণ সমভিব্যাহারে লইয়া রাজ- 
কুমার ভরতের অনুগমনে প্রবৃত্ত হইলেন। 
গমন-বিষয়ে ত্বরা-প্রযুক্ত কেবয়ী-নন্দন ভরত, 
মাতামহ-প্রদত্ত ধনে তাঁদৃশ মনোনিবেশ করি- 
লেন না। ছুংম্বপ্ন-সন্দর্শন প্রযুক্ত ও দূতগণের 
তাদৃশ ত্বরা প্রযুক্ত তাহার মনে মহতী ছুশ্চি- 
স্তার উদয় হইতে লাঁগিল। 
| ক্লাজকুমার ভরত, অনুচর-বর্গে সমবেত 
হইয়া নরনারী ও তুরঙ্গ-মাতঙ্গ-সমাকুল নিজ 
নির্দিষ্ট ভবন অতিক্রম পূর্বক রাজমার্গে 
উপস্থিত হইলেন। পরে তিনি রাজপথ অতি- 
ক্রম করিয়া অন্তঃপুরে প্রবিষ্ট হইয়া রাঁজ- 
মহিলা-গণের নিকট বিদায় গ্রহণ করিলেন। 
তিনি, মাতাঁমহ ও মাতুল-চরণে প্রণাম পৃর্ববক 
বিদাঁয় এহণ করিয়! শক্রত্মের সহিত রথে 
“| আরূঢ হইয়| গমন করিতে প্রবৃত্ত হইলেন। 
তাঁহার অনুচর-বর্গ গে অশ্ব উদ্ী ও রাস 
(| বাঙ্থ রথে এবং তুরঙ্গে ও মাতঙ্গে আরোহণ 
পূর্ববক ভীহার অনুগমন করিতে লাগিল । 
(. 'অমরারতী-গামী অমরাধিপতির ন্যায় 
মহাত্মা ভরত, কেকয়-রাছের আত্মসহৃশ 
অমাত্যগণে ও মহাঘল-পরাক্রাস্ত সৈন্ত- “সমুকে' 
পরিবৃত হইয়া অযোধ্যা. নীতি গমন ফিরি 
মাগসিলেন ৪ 


- ২.৬ 
না 1 জা 





| | হিপৃজী নদী পার.হুইয়া তোরণ গ্রামের 


ত্রিসগুতিতম সর্গ। 
টিটিভিডী তির 
ভরতের 'আযোধ্যায় গ্রবেশ। 


অনস্তর ছ্যুতিমান ভরত, পিতার আদেশ 
অনুসারে মাতামহগৃহ হইতে বহিগত হইয়া 
তবরা পূর্বক পূর্ববমুখে গমন করিতে লাগিলেন! 
তিনি হুদামা নদী উতীর্ণ হইয়। দূরপারা! 
হাদিনী নদী, পশ্চিয়-বাহিনী দূরপাত্রা নদী, 
শতদ্ নদী ও এঁলাধানগ্রামস্থিত বীজধানী 
নদী পার হইয়া অমরকণ্টকে উপনীত হই- 
লেন। পরে তিনি শিলাকর্ধিণী কর্ধবটী নদী 
পার হইয়া, শল্যকীর্তন নামক আগ্নেয় শিরির 
নিকট গমন করিলেন। 

সত্যসদ্ধ ভরত পধিস্থিত শিলা-সমুচ্চয় 
সন্দর্শন করিতে করিতে চৈদ্ররথ নামক 
দেবোদ্যানে উপনীত হইলেন। তিনি বেদিনী, 
কারবী, চাব্বাঁ, পর্ধবতাবৃতা হাদিনী ও যমুনা 
নদী পার হইয়! শ্রাস্ত ও ক্লান্ত সৈন্যগণকে 
বিশ্রাম করিতে আদেশ করিলেন। তিনি ক্লাস্ত 
অশ্বগণকে ও অন্যান্য বাহনগ্রণকে শতল 
করিয়া, ন্মান, পান ও ভোজন পূর্বক উত্তম 


সলিল লমভিব্যাহারে লইয়া পুনর্বার গমন 


করিতে প্রবৃত্ত হইলেন / ৃ 

মহাবাু রাজকুমার ভরত ভত্রজাততীয় 
মাতঙ্গে আরোহণ পূর্ব্বক, আকাশ-মগ্ডলে 
ধাবমান লমীরণের ন্যায় ভ্রুতবেগে ভীবখ | 
খাগদ-সন্কুল ভদ্রমামক যহারথ্য-.অতিক্রষ 











দক্ষিণ ভাগ দিয়! বারণস্থলে উপস্থিত, হ্ই- 
লেন। অনন্তর তিনি বরথগ্রামে গমন পূর্ববক 
সেই হ্ছানে একরাত্রি বিশ্রাম করিয়া পুনর্ববার 
পূর্ধবাভিমুখে গমন করিতে লাঁগিলেন। তিনি 
প্রিয়ক-নামক-পাঁদপ-রাজি-বিরাজিত উর্জি- 
হানা নগরী অতিক্রম করিয়া ভদ্রনামক ছুর্গম 
শালবনে গ্রবিউ হইলেন। পরে তিনি ত্বরা 
পূর্বক অত্যঙ্সকাল-মধ্যেই সেই বন উত্তীর্ণ 
হইয়া চতুরঙ্গ সৈন্যগণকে পণ্চাৎ আসিতে 
অনুমতি করিলেন এবং স্বয়ং অপেক্ষাকৃত 
দ্রুততর গতি অবলম্বন পূর্ববক উত্তরিক1 নদী, 
অন্যান্য বিবিধ নদী ও সপ্তষ্পর্ধা নদী পার 
হইয়া! কুটিল নদী অতিক্রম করিলেন” পরে 
তিনি লৌহিত্য দেশে উপনীত হইয়া কগী- 
বতী নদীর পরপাঁরে গমন করিলেন । তিনি 
একশাল দেশে স্থাণুমতী নদী ও বিমত দেশে 
গোঁমতীনদী অতিক্রম পৃর্র্বক কলিঙ্গ নগরের 
অন্তর্বভাঁ নিবিড় শালবনে উপনীত হইলেন। 
এতাদৃশ দীর্ঘ পথিশ্রমেও তাহার বাহন-সমুদায় 
ক্লান্ত হইল না; তিনি 'সায়ংকালে বিবিধ 
বিহঙ্গম-নমাকুল গোমতীনদী-তীরে উপস্থিত 
হইয়া সেই স্থানে মেই রাজি 'যাঁপন পূর্বক, 
প্রভাতে দিবাকরের উদয় হইলে রাজর্ষি মনু 
কর্তৃক সন্নিবেশিত অযোধ্যা রি বিডি 
পাইিলেন। 
পুরুষসিংহ মহারথ কুমার ভরত, টনি 
নদীর পরপারে উত্তীর্ণ হইয়াই বিধাঁদ: 
সাগরে নিমগ্ন হইলেন; তিনি পথিমধ্যে সপ্ত 
"রাত্রি যাপন পূর্বক অযোদগ্যানগরী -সন্দর্শন 
করিয়া সারধিকে কহিলেন; সারথে 1 এই 


রামীয়ণ। 


অযোধ্যাপুরী 'হতগ্রতা'র ন্যায় লক্ষিত হই- 


তেছে! উদ্যান-ও উপবন-সমুদায় শান হইয়। 
পড়িয়াছে! সকল প্রাণীকেই দুছখিতের ন্যায় 
দেখিতেছি! ইহাঁর কারণ কি! 

সারথে! এই অযোধ্য'নগরী বেদ-বেদাঙ্গ- 
পারদ বিবিধ-গুণ-সম্পন্ন যাগশীল ব্রাহ্মণগণ 
ও রাজর্ধিগণে পরিপূর্ণ । প্রবল বায়ু কর্তৃক 
মথ্যমান মহাসাগরের কল্লোল-ধ্বনির ন্যায় 
পূর্বের দূর হইতেই এই অযোধ্যার'জন-কোলা- 
হল-শব্দ শ্রবণ কর! যাইত.) অদ্য কি নিমিত্ত 
অযোধ্যায় তাদুশ জনরব শ্রস্ত হইতেছে ন1! 
এই মহাপুরী অযোধ্য। কি নিমিত্ত হতশ্রীর 
ন্যায় লক্ষিত হইতেছে! পূর্ব্বে এই সমুদায় 
রমণীয় উদ্যান, জ্রীড়া-পরায়ণ প্রীতি-প্রফুল্ল 
জনগণে পরিব্যাপ্ত থাঁকিত; অদ্য কি নিমিত্ত 
সেইরূপ দেখিতেছি না! অদ্য বিলাসি-জন- 
পরিশুন্য এই উদ্যান-সমূহ যেন রোদন করি- 
তেছে! 

সাঁরথে ! পিতাঁর নগরোপধন ফেন অর- 
ণ্যের ন্যায় দেখিতেছি! নর-নারী-পরিবর্জিত 
উদ্যান: ও বনোদ্দেশ সমুদায় শুন্য: হইয়া 
রহিয়াছে! অদ্য পরবাসী জনগণ বিবিধ ঘাঁন, 
মাতঙ্গ অথব! তুরঙ্গ ঘার! পুরীমধ্যে' মনা" 
গমন করিতেছে না!-পূর্ব্ে এই সমুদয় উদ্যান, 
বিলাসী ও বিলামিনীদিগের.. আনন্্-কোলা- 
হলে পরিপূর্ণ থাকিত ; অদ্য. তাছাঁর কিছুই 
দেখিতে পাঁইতেছি ন1!. অন্য সর্ধবত্রই নিরা- 
নন্দ! অদ্যামহীরুহ-গণ। বিহঙ্গ-নিমাদে রোদন 
করিয়াই যেন শীর্ণপর্ণ-রূপ . নয়ন'জল : পরি 
ত্যাগ করিতেছে ! 'অদ্য-মত্ত মৃগ্গপক্ষি-গণের 





স্থমধূর কল-নিনাদ শর্ত হইতেছে না! অদ্য 
অগুরু-চন্দন-মাল্য-ধুপ-গন্ধ-বাহী মন্দমন্ন সমী- 
রণ প্রবাহিত হইতেছে না! পূর্বে এই 
নগরীতে বীণা, বেণু। ম্বদক্গ, ভেরী প্রভৃতির 
বাদ্যধবনি সর্বদাই শ্রবণ কর! যাইত, অদ্য 
কি নিমিত্ত সেরূপ শুনিতে পাইতেছি না! 
সারথে ! আঁমি অদ্য সমুদাঁয় অনিষ- 
সূচক চিহ্বুই দেখিতেছি ! অদ্য আমার অস্ত- 
রাত্মা কি নিমিত্ত ব্যথিত হইতেছে! সারথে ! 
আমার হৃদয় যেরূপ মোহাঁভিভূত ও অবসন্ন 
হইতেছে, তাহাতে বোধ হয়, আমার বদ্ধু- 
বর্গের সর্ববাঙ্গীণ কুশল হ্ৃদুর্লভ ! 
বিষাঁদ-সাঁগর-নিমগ্ন ক্রান্তহৃদয় অরস্ত- 
শরীর বিকলেক্তিয় ভরত, এইরূপ বাক্য 
বলিতে বলিতে পুরীর দ্বারে উপস্থিত হই- 
লেন; দ্বারপাঁলগণ তাহার রাজোচিত অভ্য- 
না করিল এবং দণ্ডায়মান হইয়া জয়াশী- 
বরবাদ পূর্বক কুশল জিজ্ঞাসা করিতে লাগিল। 
চঞ্চল-হৃদয় ভরত, ঘারপাঁলদিগের সম্মান রক্ষা 
করিয়া-একাস্ত শ্রাস্ত ও ক্লান্ত সারথিকে কহি- 
লেন, সারথে! কারণ নির্দেশ না করিয়া কি 
নিমিত্ত স্বর] পূর্বক আমাকে আনয়ন করা 


তেছে ! আমি ধৈর্ঘ্যচ্যুত হইয়। পড়িতেছি ! 
আমি পূর্ধে,াজগণ বিন হইলে যেরূপ নগ- 
রের অবস্থা ও আকার শ্রবণ করিয়াছি, অদ্য 

তৎসমূপায়ই প্রত্যক্ষ দেখিতেছি ! এই ছেখ, 
রাজপুরী-সমুদয় সম্মার্জন-হীন ও পরুষ-ভাঁবা- 
পন্ন লক্ষিত হইতেছে! কবাট-সমুদয় শ্রীবিহীন 
ও অসংযত রহিয়াছে! কোন স্থানে ধূপ ও 








অযোধ্যাকাণ্ড। 


হইল ! আমার হৃঘয়ে অমঙ্গলেরই আশঙ্কা হই- 











২২১ 





দেববলি প্রদত্ত হইতেছে না ! কোথাও কুটুম্ব- 
ভোজন দেখিতেছি না! সমুদায় মনুষ্যই প্রভা- 
বিহীন! কোন গৃহস্থের গৃহই শোভাযুক্ত দেখি- 
তেছিনা! সমুদায় ভবনের প্রাঙ্গণ সম্মার্দন- 
রহিত ও মাল্য-শোভা-বিহ্ীন! সমুদায় দেবা- 
লয়শুন্যের ন্যায় বোঁধ হইতেছে! দেবমুর্তি- 
সমুদায় পুজা-রহিত ও ধজ্জস্থল-সমুদায় যজ্ঞ- 
রহিত দেখিতেছি ! অদ্য মাল্যাপণে মাল্য 
বিজ্রীত হইতেছে না! বাঁণিজ্য-জীবীদিগ্রকে 
পূর্ধের ন্যায় হট পুষ্ট 'ও শোভাযুক্ত দেখিতেছি 
না! সকলেই স্বস্ব-কার্ধ্য-পরাধুখ ও এক্ষমান্্র 
চিন্তা-পরায়ণ হইয়া! রহিয়াছে ! দেবায়তনের 
উপরি,ও চৈত্য-বৃক্ষের উপরি বিহঙ্গমগণ দীন- 
ভাবে অবস্থান করিতেছে ! আমি যে দ্দিকে 
দৃষ্টিপাত করিতেছি, সেই দিকেই দেখিতেছি, 
কি স্ত্রী, কি পুরুষ, সকলেই উৎক্ঠিত, দ্ীন- 
ভাবাপন্ন, মলিন, অশ্রপূর্ণ-বদন ও ধ্যান-পরা- 
য়গ হইয়া রহিয়াছে । 

রাজকুমার ভরত, অযোধ্যা-নগরীতে রাজ- 
বিনাশ-সৃচক তাদৃশ আকার ইঙ্গিত দর্শন 
পূর্বক এইরূপ বলিতে বলিতে অপার-বিষাদ- 
সাগরে নিমগ্ন হইয়া, রাঁজভবনে গমন করিতে 
লাগিলেম। 

সমুদায় লোক ছীন-ভাবাপন্ন, চতৃষ্পরথ, 
পথ ও গৃহ-সমুদায় শৃগ্ঠপ্রায় এবং দ্বায়, দ্বার- 
যন্ত্র ও কবাট-সমুদায় ধুলি-ধুসরিত 'দেখিয়া, 
ভরত ছুঃখ ও শোকে একাস্ত তি হ্ইয়া 
পড়িলেন। 

মহান্গৃতব মহাত্মা! ভরত, এইরূপে অদৃ- 
ূর্ব্ব অপ্রিয় বিষয় সকল্প সন্দর্শন করিতে 
















822 


২২২ 
করিতে অধোবদন হইয়া কাতর ভাচ্ব পিতৃ- 
ভবনে প্রবিষ্ট হইলেন। 


চর 


চতুঃসপ্তুতিতম সর্থ । 





চি 


কৈকেয়ীর নিকট ভরতের প্রশ্ন। 


বিমনায়মান ভরত, মহেন্দ্র-ভবন-সদৃশ- 
শোভা-সম্পন্ন অদ্ভুত-দর্শন পিতৃ-ভবনে প্রাবেশ 
পূর্বক পিতাকে দেখিতে পাইলেন না। 
তিনি পিতৃ-গৃহে পিতাকে না দেখিয়া সেই 
স্থান হইতে বহির্গত হইয়। মাতৃ-ভধনে 
প্রবিষ্ট হইলেন। 

রাজমহিষী কৈকেয়ী, প্রবাস-গত পুত্র 
ভরতকে আগমন ফরিতে দেখিয়াই হর্যোৎ- 
ফুল্ল লোচনে আসন হইতে উৎপতিত হই- 
লেন। ধর্ম্মাত্বা জিতেক্ত্িয় ভরত উৎক্ঠিত 
হৃদয়ে মাতৃভবনে প্রবেশ পূর্বক অবনত 
মন্তকে মাতার চরণ বন্দন করিলেন। কৈকেয়ী 
তাহার মস্তকে আত্রাণ লইয়া! আলিঙ্গন 
পূর্ববক ক্রোড়ে বসাইয়া জিজ্ঞাসা করিতে 
লাগিলেন যে, বন! তুমি মাতাবহ-গৃহ 
হইতে এখানে কয় দিনে উপনীত হুইয়াছ ? 
তুমি যে রথ দ্বার! শীত্ব আগমন করিয়াছ, 
তাহাতে ত তোমার সমধিক পরিশ্রম হয় 
নাই? তুমি ত স্থখে, আগমন করিয়াছ ? 
তোমার মাতামহ ও.তোমার মাতুল যুধাঁজিৎ 


ত কুশলে আছেন ? বৎস! তুমি এতদিন, 


মাতামহ-গৃহে ত স্থখে বাস করিয়াছিলে? 


রামায়ণ। 





রাজ-মহিষী কৈকেয়ী এইরূপ প্রশ্ন করিলে, 
কাতর-হৃদয় ভরত সংক্ষেপে তাঁহার নিকট 
সমুদায় গমনাগমন-বৃতাস্ত বর্ণন করিলেন ও 
কহিলেন,মাঁত! অদ্য সপ্ত দিবস অতীত হইল, 


আমি গিরিখ্রজ নগর হইতে যাত্রা! করিয়াছি। 


আপনকার পিতা কেকয়রাঁজ ও ভ্রাতা যুধাঁ- 
জিৎ কুশলে আঁছেন। আঁমার মাতামহ .যে 
সমুদায় প্রীতি-ধন প্রদান করিয়াছেন, বাঁহক- 
গণ শ্রীস্ত ও'ক্লান্ত হওয়াতে আমি তৎসমুদায় 
পশ্চাতে রাখিয়' ত্বরা পুর্ববক আগমন করি- 
য়াছি। মহারাজের দূতগণ আমাকে এত দূর 
ত্বরা দিতে লাগিলেন যে, আমি তৎসমুদাঁয় 
সমভিব্যাহীরে লইয়! আসিতে পারিলাম না। 
যাহা হউক, আফি এক্ষণে যাহ! জিজ্ঞাস] 
করিতেছি, আপনি আমার নিকট তাহা ব্যক্ত 
করুন। 

মাত ! অদ্য কি নিমিত পৌরগণকে আঁন- 
ন্দিত দেখিতেছি না? অদ্য কি নিমিত সক- 
লেই দীন-ভাঁবাপন্ন, প্রতিভা-পরিশূন্য ও হুত- 
প্রভ হইয়া রহিয়াছে ? অদ্য কোর উৎ- 
সাহের চিহ্ন ও হর্ষের চিহ্ন দেখিতে পাঁইতেছি 
না কেন ? অদ্য কিনিমিত পূর্ব্বের ন্যাঁয় বেদ- 
পাঠের শব্দ শ্রতি-গোঁচর হইতেছে না ? অদ্য 
রাজ-পথস্থিত জনগণ,কি নিমিত্ত আমার সহিত 
সম্ভাষণ করিতেছে না ? অদ্য কি নিমিত্ত মহা- 
রাঁজের নিজ ভবনে মহাঁরাঁজকে দেখিতে পাঁই- 
লাম না? অদ্য কি নিমিত্ত আপনকার স্থবর্ণ- 
বিভূষিত পর্য্যস্ক অসজ্জিত, শুন্য ও অসংস্কৃত 
অবস্থায় রহিয়াছে? ইক্ষাকু-বংশীয় কোঁদ 


1 ব্যক্তির মুখেই হর্ষচিহ্বু দেখিতেছি না কেন? 








ঠ 


চি টা শট শী 
_. অযোধ্যাকাণ্ড। 


ঠ্জ 





২২৩ 





মাত! পিতা অধিক সময় আপনকার 
গৃহেই অবস্থিতি করেন; আমি তাহাকে দর্শন 
করিবার নিমিত্ত এখানে আগমন করিলাম ; 
অদ্য এখানেও তাহাকে দেখিতে পাইতেছি 
না, ইহার কারণ কি ? মাত! পিতা কোথায় 
আছেন, আপনি বলুন ; আমি অগ্রে তীহার 
চরণ বন্দন করিব। তিনি কি জ্যেষ্ঠমাতা 
কৌশল্যার গৃহে গমন করিয়াছেন ? মাত! 
মহারাজ যেখানে আছেন, আমি অগ্রে সেই 
স্থানেই গমন করিতে অভিলাষ করিতেছি ; 
আমি মহারাঁজকে যতক্ষণ দর্শন না করি, 
ততক্ষণ শান্তি লাভ করিতে পারিতেছি ন।। 

কুমার ভরতের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া, 
রাজ্য-লোভে বিষুগ্ধা নিলজ্জা কৈকেয়ী প্রিষ্ব 
সংবাদ মনে করিয়া, ঘোরতর দারুণ অপ্রিয় 
বাক্যে কহিলেন, বস! তোমার পিত1 মহা- 
রাজ তোমাকে রাজ্য প্রদান পূর্ব্বক পুত্রশোকে 
কাতর হইয়া, নিজ পুণ্যপুর্গোপার্জিত স্বর্গ- 
লোকে গমন করিয়াছেন। 

রজিকুমার ভরত, জননীর মুখে ঈদৃশ 
নিদারুণ বাক্য শ্রবণ করিবামাত্র তৎক্ষণাৎ 
ছিন্নমূল মহীরুহের ন্যায় মহীতলে নিপতিত 
হইলেন। তিনি বাছু-বিক্ষেপ পূর্ববক ভূতলে 
পতিত হইয়া হায়! হত হইলাম! হায়! হত 
হইলাম! এই বলিয়া করুণ-স্বরে রোদন 
করিতে লাগিলেন। তিনি পিতৃ-বিয়োগ-জনিত 
শোক ও ছুঃখে একাস্ত-কাতর, উদ্‌ভ্রান্ত-হ্দয় 
ও আকুলেন্দ্রিয় হইয়া বিলাপ করিতে আরম্ত 
করিলেন। তিনি কহিলেন, হায় !কি কষ্ট! 
মহারাজ কোন্‌ রোগে কি প্রকারে কলেবর 





পরিত্গাগ করিলেন! পূর্ব্বে পিতা বর্তমানে 
এই শয্যা অলঙ্কত ও স্থশ্যেভিত থাকিত্‌) 
এক্ষণে চন্দ্রমগ্ুল-বিরহিত গগনমগ্ডলের গ্যায়, 
জল-বিরহিত জল-নিধির ন্যায় মহারাঁজ- 
বিরহিত এই শয্যা শোঁভা-বিহীন হইয়া পড়ি- 
য়াছে! 

মাত! যদি আপনি আমার মন জাঁনি- 
বার নিমিত এই মিথ্যা বাক্য বলিয়া থাকেন, 
তাহা হইলে পপ্রসঙ্গ হউন; আমি একাস্ত- 
কাতর হইয়া পড়িয়াছি; অধুনা! মহারাজ 
কোথায় গিয়াছেন, আমার নিকট বলুন। 

রাজকুমার ভরত, ভূতলে নিপতিত হইয়া 
'পিতৃ-দর্শন-লালপায় নিতান্ত-কাতর হইয়াছেন 
দেখিয়া, কৈকেয়ী ভীহাকে উঠীইয়। কহি- 
লেন, বম! উখিত হ৪; এরূপ শোক 
কর! তোমার উচিত হইতেছে না। তোমার 
ন্যায় সমাজ-সম্মত সাধুগণ কদাপি শোকাঁ- 
কুলিত হয়েন না। তোমার পিতা মহী-মগ্ডল 
পাঁলন পূর্বক নানাবিধ যজ্ঞ ও দান করিয়। 
এক্ষণে কাল-কবলে নিপতিত হইয়াছেন; 
তিনি শোচনীয় নহেন। তীহার নিমিত্ত শোক 
কর! তোমার উচিত হইতেছে না। তোমার 
পিতা সত্য-ধন্মপরায়ণ ছিলেন; তিনি ইহা 
অপেক্ষা উৎকৃউতর স্থীনে গমন করিয়াছেন) 


স্থতরাৎ তাহার নিমিত্ত শোক কর! ৫তোমার |. 


কোন ক্রমেই বিধেয় নহে। , 
মহাত্মা ভরত, কৈকেয়ীর মুখে ঈদৃশ দারুণ 
বাক্য শ্রবণ করিয়া ভূতলে বিলু্ঠন পূর্ব্বক 
বহুক্ষণ রোদন করিলেন পরে যার পর নাই, 
শোকাকুলিত ও দুঃখিত হৃদয়ে পুনর্বধার 





০০ 


২২৪ 





রামায়ণ। 





জননীকে কহিলেন, মাত! আমি মনে ফরিয়া- 
ছিলাম, মহারাজ আর্ধ্য রামচন্দ্রকে রাজ্যে 
অভিষিক্ত করিবেন অথবা কোন একটি মহা- 
যজ্ঞের অনুষ্ঠানে প্রবৃত্ত হইবেন ; আমি এই- 
রূপ আশা ও সঙ্কল্পের বীডৃত হইয়াই ত্বরা 
পূর্বক আগমন করিতেছি। হায়! অদ্য আমার 
সমুদায় আশা-লতা সমূলে নির্মলিত হইল! 
সমুদায় সঙ্কল্প বুথ! হইয়া গেল! অদ্য আমি 
আপিয়া পরম-প্রিয়বাদী পিতাঁকে আর দেখিতে 
পাইলাম না! 

মাত ! আমার অনুপস্থিতি-কাঁলে পিতার 
কিরূপ পীড়া হইয়াছিল? কোন্‌ গীড়ায় তিনি 
জীবন বিসর্জন করিয়াছেন ? মহাত্মা রাম: 
চন্দ্র ও লক্ষমণই ধন্য! তাহার! পিতার অস্তিম- 
কালে মন্নিধানে 'অবস্থান পূর্বক শুশ্রাযা 
করিয়া, পশ্চাৎ তাহার প্রাণ-বিয়োগ হইলে 
সৎকারাদি করিয়াছেন! হায়! পুত্র-বসল 
বৃদ্ধ পিতা দশরথ জানিতে পারেন নাই যে, 
আমি তীছার আজ্ঞাক্রমেই এখানে উপস্থিত 
হইয়াছি! পূর্বে আমি ভীহার নিকট আগমন 
করিবামান্র তিনি আমার মন্তকে আত্মাণ 
পূর্বক স্নেহ-ভরে আলিঙ্গন করিতেন! 

পুর্বে পিতা! যে হস্ত দ্বারা আমার ধূলি- 
ধূুসরিত শরীর পরিমার্জিত করিয়া! দিতেন, 
এক্ষগ্রে সেই  স্থুখস্পর্শ শুভ-লক্ষণ হস্ত 
কোথায়! যিনি এক্ষণে আমার ভ্রাতা, বন্ধু 
ও পিতার, স্বরূপ) আমি নিয়ত ধাহার 
দাস; সেই আমার নাথ অগ্রজ ভ্রাতা এক্ষণে 
কোথায় আছেন, বলিয়। দিউন। আধি 
পিতৃ-শৌকে একান্ত-কাঁতর ও অধীর হইয়া 


পড়িয়াছি) আমি সেই ভ্রাভ-বসল রামচন্দ্রকে 
দর্শন করিলেই এক্ষণে হৃদয়ের নির্তিও শাস্তি 
লাভ করিতে পারিব। তিনি কোথায় আছেন, 
বনুন। আমি.তাহারই পাদপদ্ম আশ্রয় করিয়া 
জীবন ধারণ করিতে পারিব। মাত ! আমার 
পিতৃ-সদৃশ পরম-ধার্টিক জ্যেষ্ঠ ভ্রাতা রাম- 
চন্দ্র কোথায় রহিয়াছেন ? আমি ভাহারই 
চরণে শরণাপন্ন হইব; এক্ষণে তিনিই আমার 
একমাত্র গতি । তিনি ধর্ম, ধর্মশীল, মহাতব। 
ও সত্য-সঙ্কল্প ; এক্ষণে তিনিই আমাকে 
পিতার হ্যায় লালন-পালন করিবেন । মাত! 
আমার পিতা ধীমান দশরথ, চরমকালে 
আমাকে কোন হিত বাক্য বলিয়! গিয়াছেন 
কিনা? মাত! আপনি এই সমুদায় বৃত্তাস্ত 
আমার নিকট আমুপুর্বিবিক বর্ণন করুন। 
উদার-চরিত মহাত্মা ভরত এইরূপ 
জিজ্ঞাসা করিলে, কৈকেয়ী কহিলেন, কুমার ! 
-মহাসত্ব ! আমি আনুপুর্ব্বিক সমুদায় বিব- 
রণ বলিতেছি, তুমি শ্রবণ কর এবং শ্রবণ 
করিয়া বিষ॥ হইও ন]1। ৩ 
ধর্্মাতা মহারাজ দশরধ, যেরূপে জীবন |" 
বিসজ্জন পূর্ববক স্বর্গারোহণ করিয়াছেন, গ্রাণ- 
বিয়োগ-সময়ে তিনি যাহা বলিয়া! গিয়াছেন, 
তাহা বলিতেছি, শ্রবণ কর। “হা! বস রাম! 
হা বস লক্ষ্মণ! হা বসে বৈদেছি! এই 
বলিয়া বু বিলাপ করিয়া, তোমার পিতা 
প্রাথত্যাগ করিয়াছেন! তিনি জীবন-বিসর্ন- 
কালে বলিয়াছেন য়ে, আমার রামচন্দ্র লক্ষ্মণ 
ও সীতার সহিত চতুর্দশ বৎসর বনবাস-সময় 
উততীর্ঘ হইয়া, রাজধানীতে প্রত্যাগমন করিলে |: 








অযোধ্যাকা্ড 





ঘাঁহাঁরা তাহাকে দর্শন করিবে, তাহাদেরই 
জীবন সার্থক ও তাহারাই পুণ্যবান! 

বিষাদ-পাগর-নিমগ্ন মহাবীর ভরত,দ্বিতীয় 
ঘোঁরতর-অপ্রিয় সংবাদ শ্রবণ করিবামাত্র 
ঢুঃখার্ত-হৃদয় ও শ্লান-বদন হইয়!* কৈকেয়ীকে 
জিজ্ঞাসা করিলেন, রামচন্দ্র এক্ষণে কোথায় 
আছেন £ তিনি কি নিমিভই বা বনগমন 
করিয়াছেন? এবং কি নিমিতই বা বৈদেহী 
ও লক্ষমণের সহিত বনবাসী হইলেন ? 

ভরত এইরূপ জিজ্ঞাসা করিলে কৈকেয়ী 
প্রিয় বাঁক্য বিবেচনা! করিয়া, পুনর্ববার ঘোঁর- 
তর অপ্রিয় বচনে কহিলেন, বস ! রামচন্দ্র 
পিতার আজ্ঞান্ুমারে বৈদেহী ও লক্ষাণের 
সহিত চীরচীবর ও বন্কল পরিধান পূর্বক এস্থান 
হইতে বনে গমন করিয়াছেন; বন! আমা 
হইতেই রামচন্দ্র নির্বাসিত হইয়াছেন। 
তোমার পিতা প্রিয় পুত্রকে নির্ব্বাদিত করিয়া, 
পুত্রশোকেই কলেবর পরিত্যাগ করিয়াছেন। 

মহাত্মা ভরত ঈদৃশ বাক্য শ্রবণ পূর্বক 
রামচন্দ্র, চরিত্র-বিষয়ে সন্দিহান হইয়া, নিজ 
বংশের বিশুদ্ধত] অন্বেষণার্থ পুনর্ববার জিজ্ঞাস! 
করিতে আরম্ত করিলেন, মাত! মহাত্মা! রাঁম- 
চন্দ্রকি কোন ব্রাহ্মণের ধন হুরণ করিয়া- 
ছেন? তিনি কোন ধনবান কি দরিদ্র ব্যক্তিকে 
কি বিনাঁপরাধে বিনষ্ট করিয়াছেন? মহারাজ 
কিকারণে প্রাণ অপেক্ষাও প্রিয়তম জ্যেষ্ঠ 
পুত্রকে নির্ববামিত করিলেন ? মাত! রাঁমচন্ত্র 
তকোনি পরনারীর সতীত্ব হরণ করেন নাই ? 
তিনি কি নিমিত ভ্রণহা ব্যক্তির ন্যায় দণ্ড- 
কারণ্যে নির্ববাদিত হইলেন ? 


৫৭ 








২২৫ 


অনন্তর পণ্ডিত-মানিনী মূর্থা অবিশুদ্ধ- 
স্বভাবা কৈকেয়ী রমণী-জন-স্থলভ চপলতা 
প্রযুক্ত আত্ম-শ্লাঘার উদ্দেশে স্বকৃত কর্ম ব্যক্ত 
করিতে প্রবৃত্ত হইলেন । তিনি, বিশুদ্ধ-ন্বভাঁব 
মহাত্মা! ভরতের নিকট এইরূপে সমুদাঁয় ঘটনা 
বর্ণন করিতে আরম্ভ করিলেন। 

. কৈকেয়ী কহিলেন, বস! রামচন্দ্র 
কোন ব্রাঙ্মণের ধন অপহরণ করেন নাই; 
তিনি কোন নিরপরাধ ধনবান বা দরিদ্র 
ব্যক্তিকেও হিংসা! করিতে প্রবৃত্ত হয়েন নাই ; 
তিনি কখনও পরক্ত্রীর প্রতি দৃষ্টিপাতও করেন 
ন1। রামচন্দ্র স্থশীল, ধার্মিক, পাঁপম্পর্শপরি- 
শুন্য, জিতেক্দ্িয় ও মহাসত্ব; তিনি কদাপি 
অণুমান্রও পাঁপানুষ্ঠান করেন না। ধর্ম্াত্মা 
রামচন্দ্র নিজ গুণ দ্বারা সমুদায় লোকের 
অনুরাগ-ভাজন হইয়াছেন দেখিয়া মহারাজ 
তাহাকেই যৌবরাজ্যে অভিষিক্ত করিতে 
অভিলাষ করিলেন। বৎস! আঁমি লোঁক- 
মুখে সেই কথা অবণ করিয়া বহু পরামর্শের 
পর ইতিকর্তব্যতা-নিরূপণ পূর্ববক মহারাজের 
নিকট, তোমার যৌবরাজ্যে অভিষেক এবং 
রামের চতুর্দশ-বর্ষ-বনবাস, এই বরঘয় প্রার্থন। 
করিলাম । তদনুপারে মহারাজ, রাঁমচন্দ্রকে 
নগর পরিত্যাগ পূর্বক, বনগমন করিতে 
আজ্ঞা দিলেন। ধর্মম-পরাঁয়ণ রামচন্দ্র পিতৃ" 
আজ্ঞা শ্রবণ করিবামাত্র সীতা ও লক্ষণের 
সহিত সমবেত হুইয়া রাজধানী পরিত্যাগ 


পূর্বক দণ্ডকারখ্যে প্রবেশ করিয়াছেন। 


এদিকে ধর্মবৎসল মহারাজ তাদৃশ প্রিয়তম " 
পুত্রকে ন! দেখিয়াই পুত্রশৌকে অভিভূত ও 








% 








২৬ 


রামারণ। 





একাস্ত-কাতর হইয়া প্রাণ পরিত্যাগংপূর্ববক 
দেবলোকে গমন করিয়াছেন। 
বস! আমি তোমার প্রিয়-কার্ধ্য ও 


হিতা ুষ্ঠানের নিমিত্ত ই ঈদৃশ জুগুণ্লিত কার্ধ্যে | 


প্রবৃস্ত হইয়াছি; আমি তোমার নিমিত্তই 
সর্ধব-গুণ-সম্পন্ধ রামচন্দ্রকে নির্বাধিত করি- 
যাছি। রামচন্দ্রের বিয়োগে মহারাজ, শোঁক- 
সম্তপ্ত হৃদয় ও আকুলেক্দিয় হইয়া প্রিয়তম 
প্রাণ পরিত্যাগ পূর্বক প্রেত-রাজের বশবর্তী 
হইয়াছেন। বগুস! এক্ষণে এই উপস্থিত 
রাজ্য গ্রহণ কর,আামার সমুদায় পরিশ্রম সফল 
হউক) এক্ষণে তুমি অমিত্রগণকে পরাভব 
করিয়া মিত্রবর্গের মন আনন্দিত কর । এক্ষণে 
এই অখণ্ড রাজ্য ও অযোধ্যা-নগরী নিরুপ- 
দ্রবে তোমার আয়ত্ত ও অধীন হইয়াছে। 

রাজকুমার! অধুনা তুমি মহারাজের 
অস্ত্যে্টি-ক্রিয়া-সম্পাদন পূর্বক বশিষ্ঠ প্রভৃতি 
বিধানজ্ঞ মহ্র্ধিগণে ও সচিবগণে সমবেত 
হইয়া আপনাকে এই রাঁজ্যে যথাবিধানে 
অভিষিক্ত কর; কাল-বিলম্ষের প্রয়োজন নাঁই। 


_ পঞ্চমপ্ততিতম সর্গ।, 


কৈকেয়ী-বিগ্থণ। 

মহারাজ দশরথ পরলোক গমন করিয়া- 
ছেন, রাম লক্ষাণ ও সীতা! নির্ববাসিত হইয়া- 
ছেন, অবগত হইয়া মহাত্ম! ভরত ছুঃখ-সন্তপ্ত 
হৃদয়ে পুনর্ধবার কৈকেয়ীকে কহিলেন, পাঁপ- 
নিশ্চয়ে ! অনপকারী রামচন্দ্রকে বিনাপরাধে 


রাজ্যত্রষ্ট ও বনবামী করিয়া তুমি ধর্মচ্যুতা 
ও সর্ধবজন-বিনিন্দিতা! হইয়াছ! তুমি পতি- 
ঘাতিনী; তোমাকে ধিকৃ! তুমি রাজ্য.লোভে 
পতির প্রাণনাশ করিয়া ঘোৌর-নরক-গামিনী 
হইয়াছ; তোমাকে সর্বতোভাবে ধিক! যদি 
তুমি রাঙ্যশ্লোভে নরক-গমনে অভিলাষ 
করিয়া থাক, তাহ! হইলে স্বয়ং নরকে 
পতিতা হইতেছ, হও) আমাকেও কি নিমিত্ত 
নরকস্থ করিতৈছ! 

হায়! নৃশংস মাতার নিমিত আমি দগ্ধ 
হইলাম, আমি হত হইলাম! আমি আর 
এ জীবন রাখিব না; আমি অদ্যই প্রাণ 
পরিত্যাগ করিব। এক্ষণে আমার মৃত্যু হই- 
লেই তুমি ুখিনী হও । 

পাপীয়সি! মহারাজ তোমার কি অপ- 
কার করিয়াছেন? রামচন্দ্র হইতেই বা 
তোমার কি অনিষ্ট হইয়াছে? তুমি কি 
নিমিত্ত পতির প্রাণবিনাশ ও রামচন্দ্রের 
নির্বাসন করিলে! পতিঘাতিনি ! তুমি রাম- 
চন্দ্রকে রাজ্যন্রষ্$ ও বনবাসী কতরিয়া এবং 
ধর্মপরায়ণ পতিকে প্রাণে মারিয়া কুৎসিত 
ভ্রণহত্যা-পাতকে ও ব্রহ্মহত্যা-পাতকে পাঁত- 
কিনী হইয়াছ ! ভর্তৃ-ঘাতিনি ! তোমার ইহ 
লোকও নাই, পরলোকও নাই ! তুমি ভর্তৃ- 
শাপে ক্ষত-বিক্ষতা হুইয়া নরকে গমন 
করিবে। ্‌ 

হায়! তুমি রাজ্য-লোভের বশবস্তিনী 
হইয়। আমার সর্বনাশ করিয়াছ! হায়! 
পরিতাপানলে আমার হৃদয় দগ্ধ হইতেছে! 
আমি এককালে বিন হইলাম! রাক্ষসি ! 





গ্রে 





2 


০ 


25245555554 
| অযোধ্যাকাণ্ড। 





তুমি যে অযশোরূপ অগ্নি উৎপাদন করিয়াছ, 
তাহাতে আমার সর্ববশরীর দগ্ধ হইয়া যাঁই- 
তেছে ! আমি রাজ্য লইয়াকি করিব! ভোগ্য 
বস্ত লইয়াই 1 কি করিব! আমার কিছুতেই 
প্রয়োজন নাই! আমি পিতৃ-বিরহিত ও 
পিতৃ-সমান ভ্রাতুবিরহিত হইলাম! এক্ষণে 
রাজ্যের কথা দুরে থাকুক, আমার জীবনেও 
প্রয়োজন নাই! আমি, দেবকল্প পিতৃ ও 
ভ্রাত বিহীন হইলাম! আমার এক্ষণে কিছু- 
মাত্র সামর্থ্য নাই; আমি অধুনা কি কারণে 
রাজ্য গ্রহণ করিতে অভিলাষ করিব ! রাজ্য- 
লোলুপে ! যদিও আমার এই বিস্তীর্ণ মহা- 
রাজ্য শাসন করিবার সামর্থ্য থাকে, তথাপি 
আমি কোন রূপেই তোমার কামন। পূর্ণ 
করিব না। 

পাপীয়সি ! তুমি আমার নিমিত্ত আমার 
পিতাকে পরলোক-গামী করিয়াছ ! তুমি 
আমার নিমিত্ত পরম-ধাশ্মিক রামচন্দ্রকে ভীষণ 
দণ্ডকারণ্যে পাঠাইয়া দিয়াছ! হায়! তুমি 
আমার মস্তকে কতদূর গুরুতর পাপ নিক্ষেপ 


করিয়াছি, ঘলিতে পারি না! পাপ.সঙ্কল্সে !' 


আমি পাঁপম্পর্শপরিশুন্য ও নির্দোষ হইলেও 
তোমা হইতেই পাপী ও দূষিত হইয়াছি ! 
তুমি আমাকে সর্বতোভাবে নষ্ট করিয়াছ! 
তুমি পতিকে প্রাণে মারিয়া ও বিশুদ্ধ-্বভাব 
রামচন্দ্রকে বনবাসী তাপস করিয়া ক্ষত স্থানে 
ক্ষার-নিক্ষেপের ন্যায় এক দুঃখের উপর 
অপর ছুঃখ নিপাতিত করিয়াছ! | 

পাপীয়সি ! তুমি যে কাল-রান্তি-স্বক্ূপ, 
তাহ! আমার পিতা পুর্ব্বে অবগত ছিলেন ন!। 


২৭ 


এই ,ইক্ষাকু-কুলধ্বংসের নিমিতই আমার 
পিতা তোমাকে গৃহে আনিয়াছিলেন! তুমি 
বিষম-জুর-বদয়া ও ঘোর-সঙ্কল্া! তুমি যে 
মহারাজের স্ৃত্যু-স্বরূপা; তাহা না জানিতে 
পারিয়াই মহারাজ তোমাকে গৃহে আনিয়া- 
ছিলেন! তুমি ঘোর.বিষ] সপ্পাঁ! মহারাজ 
নাজানিয়াই তোমাকে প্রতিপালন করিয়া- 
ছেন ! পাপসন্থল্লে! মহারাজ নিষ্পাপ ও 
সত্যসন্ধ ; তুমি ছুল করিয়া তাহাকে প্রিয়- 
পুত্র-বিরহিত ও জীবন-বিরহিত করিয়াছ ! 
এইরূপে তুমি ভ্রাত্ব-বৎসল লক্ষণকেও বল 
পূর্বক পিতৃ-বাক্যে বদ্ধ করিয়! রাজ্য হইতে 


বনে পাঠাইয়াছ! পাপদর্শিনি ! তুমি মহা- 


রাজকে প্রাণে মারিয়াছ! কুল-পাঁংশনি ! 
তোমা হইতে এই বংশের সখ তিরোহিত 
হইল! হায়! তোম৷ হইতেই আমার পিতা 
সত্যসন্ধ মহাযশ! মহারাজ দশরথ তীব্র-ছুঃখ- 
নিবন্ধন সন্তপ্ত হৃদয়ে প্রাণ পরিত্যাগ করি- 
য়াছেন! 

“কুলনাশিনি! তুমি কি নিমিত আমার 
ধর্মবৎনল পিতা মহারাজকে প্রাণে মারিয়া! 
তুমি কি নিমিত্ত আর্য রামচন্দ্রকে নির্বাসিত 
করিয়ছ !--তুমি কি নিমিত্ত সেই মহাত্বাকে 
বনে পাঠাইয়াছ ! তোমা হইতেই কৌশল্যা 
ও সুমিত্র! শোক-সাগরে নিক্ষিণ! হইলেন ! 
যদিও তাহারা কথঞ্চিৎ জীবন ধারণ করেন, 
মহাকস্টে কালাতিপাত করিবেন, সন্দেহ 
নাই! পাপীয়নি! মহা-বংশ-সন্তৃত কেকয়- 
রাজ হইতে.যে, তোমার জন্ম হইয়াছে, ইহা 
আমার বোধ হয় না; আমি অনুমান করি, 














২২৮ 


কোন পাপাচারী ঘোর রাক্ষদ হইতে-তুমি 
জম্ম পরিগ্রহ করিয়াছ ! 

ই অকল্যাণি! তুমি ধর্ম্-পরায়ণ মহানুভব 
রামচন্দ্রের কি দোষ দেখিয়াছ ? কি নিমিত্ত 
তুমি সাধু-চরিত রামচন্দ্রকে নির্ববাসন পূর্বক 
অরণ্যে পাঁঠাইয়াছ ? ধর্শীল আর্ধ্য রামচন্দ্র 
তোমার প্রতি জননী কৌশল্যার ন্যায় ব্যব- 
হার করেন; তুমি কি বিবেচন| করিয়া সেই 
মহাত্বাকে নির্বাসিত করিলে £ উদ্দার-চিত 
রামচন্দ্র যদি তোমার প্রতি জননীর ন্যায় 
ব্যবহার না করিতেন, তাহা হইলে তুমি 
যেরূপ পাপীয়সী, তাহাতে তোমাকে পরি- 


ত্যাগ করিতে আমি কুষ্িত হইতাম, না।. 


তুমি আধ্য রাঁমচন্দ্রের অথবা! আমার পিতার 
কি অন্যায় কার্য দেখিয়াছ ? তূমি কি নিমিত্ত 
ঈদৃশ অযশস্কর কা্ধ্য করিলে? 
পাঁপ-নিশ্চয়ে ! ধর্শ-পরায়ণা আমার 
জ্যেষ্ঠমাতা কৌশল্যা, তোমার প্রতি প্রীতি- 
নিবন্ধন ভগিনীর ন্যায় সম্েহ ব্যবহার করিয়া 
থাকেন ; অনার্ধ্যে! তুমি কি নিমিত্ত তাহার 
পুত্রকে নির্বাসিত করিলে ? নৃশংসে ! তুমি 
আপনাকে দূষিত ও কলঙ্কিত করিয়া আমা 
কেও তাহার ভাগী করিয়াছ! তুমি ভগ্িনীর 
ন্যায় ন্নেহবতী কৌশলল্যার প্রিয় পুত্র ধর্মা- 
পরায়ণ রামচন্দ্রকে চীর-বন্ধল পরিধান 
করাইয়া, বনবামের নিমিত্ত প্রেরণ করি- 
যাছ, ইহাতে কি তোমার কিছুমাত্র শোকের 
উদয় হইতেছে না! পাপ-দর্শিনি ! কিরূপে 
€তামার এইরূপ কুবুদ্ধির উদয় হইল! তুমি 
আমার পূর্ববপুরুষদিগের সাধু চরিত্র হইতে 





রামায়ণ। 





বিচ্যুতা হইয়া জন-সমাঁজে বিনিন্দিতা হই- 
য়াছ! 
দুষ্ট-চারিত্রে ! আমাদের বংশের নিয়ম 
এই যে, সকলের জ্যেষ্ঠ ভ্রাতাই রাজ্যে অভি- 
ষিক্ত হয়েন; অপর ভ্রাতারা সমাহিত হৃদয়ে 
তাহার অনুবর্তী হইয়া থাকেন। নৃশংসে! 
আমি বিবেচন] করি,তুমি রাঁজ-ধর্পের অপেক্ষা 
কর নাই; রাজ-ধর্পের কিরূপ গতি ও রাঁজ- 
গণের কিরূপ চরিত, তাহাঁও তুমি জ্ঞাত নহ। 
সমুদ্রায় রাঁজবংশেই বিশেষত ইক্ষাকুবংশে 
সমুদাঁয় রাজ-কুমারের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতাই 
রাজ্যে অভিষিক্ত হইয়া থাঁকেন। ইচ্ছা 
₹শীয় রাঁজগণ যে একমাত্র ধর্ম, একমাত্র 
কুল-মর্ধ্যাদা, একমাত্র চারিত্র্য, একমাত্র বদা- 
ন্যতা রক্ষা করিয়া আমিতেছেন, অদ্য তোমা 
হইতেই সেই সমুদাঁয় বিনিবর্তিত হইল ! 
কৈকেয়ি! মহা-সৌভাগ্য-সম্পন্ন রাঁজ- 
বংশে জন্ম হইলেও কি নিমিত্ত তোমার ঈদৃশ 
স্বণিত বুদ্ধি-মোহ উপস্থিত হইল! পাপ- 
নিশ্চয়ে ! তুমি এই জীবন-সংহাঁরক মৃহাছুঃখ 


আনয়ন করিয়াছ, আমি কোন ক্রমেই তোমার 


কামনা পূর্ণ করিব ন!। ছুদ্কৃত-কারিণি ! আমি 
তোমাকে অসম্তষ্ট করিবাঁর' নিমিত্ত এই 
ক্ষণেই বনগমন করিয়া স্বজন-প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা 
রাঁমচন্দ্রকে নিবর্তিত করিয়া আনিব। আমি 
স্বয়ং গিয়া জ্যেষ্ঠ ভ্রাতা মহানুভব পুরুষ- 
সিংহ রামচন্দ্রের নিকট অনুনয়-বিনয় করিয়া, 
তীহীর চরণে ধরিয়! তাহাকে বনবাস হইতে 
নিবর্তিত করিব । আমি, দীপ্ততেজ। রামচন্দ্রকে 


গৃছে আনিয়া স্বস্থির অন্তঃকরণে চিরকাল 














অযোধ্যাকাণ্ড। 


২২৯ 





তাহার দাঁস হইয়া! থাকিব। অথবা রামচন্দ্রকে 
গৃহে আনিয়! রাজ। করিয়া, তাহার প্রতিনিধি 
হইয়া পিতার নিয়োগ-পালনার্থ আমিই 
অরণ্যে বাস করিব। রা 

মহানুভব ভরত এইরূপে অপ্রিয় বাক্য 
দারা কৈকেয়ীর ম্্ম ভেদ পুর্ব্বক তিরস্কার 
করিয়া, শোক-সম্তপ্ত হৃদয়ে পর্ববত-কন্দর- 
স্থিত সিংহের ন্যায় উচ্চৈঃন্বরে রোদন 
করিতে লাগিলেন । 





ষট্সগ্ুতিতম সর্গ। 





ভরত-বিলাঁপ। 
মহাবীধ্য ভরত বহুক্ষণের পর স্থশ্থির 
হইয়া, অশ্রুপূর্ণ নয়নে কৈকেয়ীর প্রতি দৃষ্টি- 
পাত পূর্বক সর্বজন-সমক্ষে পুনর্ধবার তাহাকে 
তিরস্কার করিয়া কহিলেন; আমি রাজ্য চাহি 
না, এরূপ পাপনিরতা মাতার সহিত সম্ভাষণ 
করিন্ঠেও চাহি না। হায়! আমি শত্রস্থ্ের সহিত 
| দুর দেশে অবস্থান করিয়াছিলাম ; মহারাজ 
যে রামচন্দ্রকে রাজ্যে অভিষিত্চ করিবার 
আয়োজন করিয়াছিলেন, পরিশেষে মহাত্বা 
রামচন্দ্র, লক্ষাণ ও দেবী সীতা যে নির্বাসিত 
হইয়া ভীষণ অরণ্যে বাঁস করিতেছেন, ইহার 

কিছুই জানিতে পারি নাই! 
শোকাকুলিত ভরত, এইরূপ বঙ্থপ্রকার 
বিলাপ করিয়া কৈকেয়ীকে পুনঃপুন তিরস্কীর 
পূর্ববক মহাছুঃখে অভিভূত হইয়া পুনর্ববায় 
কহিলেন; পাপ-্থভাবে! নৃশংসে ! নির্লজ্জ 





কৈকেয়ি! মহাত্বা রামচন্দ্র ও মহারাজ 
তোমার নিকট কি অপরাধ করিয়াছেন যে, 
তুমি এক জনকে ক্লেশ-সাগরে নিক্ষিপ্ত করিয়া 
এক জনের জীবন সংহ'র করিলে! পরম- 
ধার্দিক রামচন্দ্র ও মহারাজ তোমার নিকট 
কোন্‌ দোষে দোষী হুইয়াছেন, যে, তুমি 
তাহাদের প্রাণ-সংহার ও নির্ববাসন করিলে ! 
ছুউচারিশি ! তুমি এই,বংশ নাশ করিয়া 
জণহত্যা-পাতকে * পাতকিনী হইয়াছ। 
কৈকেয়ি ! তুমি নরকগামিনী হও ) তোমার 
যেন পতিলোকণরাপ্তি না হয়। তুমি এই 
ঘোর ক্রু কর্ম বারা মহাপাতকে লিপ্ত হই- 
যাছ; তুমি সর্ববজন-প্রিয় রামচন্দ্রকে নির্ববা- 
সিত করিয়া আমার অন্তঃকরণেও ভয় 
জন্মাইয়া দিয়াছ। হায়! তুমি এইরূপ ক্রুর- 
প্রকৃতি ! তুমি এইরূপ খল-ম্বভাব!! তোমাকে | 
সর্বতোভাবে ধিক ! কুল-কলঙ্কিনি ! তোমার 
ইহলোকে বা পরলোকে ধেন মঙ্গল না 
হয়। নিরপত্রপে! সর্বলোকের অপ্রিয় 
কার্ধ্য করিয়া, তোমার লজ্জা হইতেছে না! 
পতিথাতিনি ! এই বহ্ন্ধরা তোমাকে কি 
নিমিত্ত ধারণ করিতেছেন ! নৃশংসে ! তুমি যে 
সর্বলোক-বিনিন্দিত কার্ধ্য করিয়াছ, তাহাতে 
খষিকল্প মহাত্না আতর পিতা কি নিমিত্ত 
তোমার এতপুর অপরাধ ক্ষমা করিলেন! 
মহাত্মা পিতা কি নিমিত্ত তোমাকে শাপাগ্নি 
সবার] দ্ধ কয়েন নাই! আমিও তোমার 
দোষে দূধিত হইয়াছি ! জামি এ পর্য্যন্ত কি 
মিশ্রিত তোঙার পাপানলে "স্ব ও তশ্বাসাহ 
হইয়া যাইতেছি না! নি 








শশী শাাাশাীশ্ীশাটািটাাটাাাোাশীতিতিি 





রামারণ। 





রাজ্যলুন্ধে! তুমি লোভে অন্ধ' হইয়া 
পতিকে প্রাণে মারিয়াছ ! আর্ধ্য রামচন্দ্রকে 
নির্বাধিত করিয়াছ!! আমার মস্তকে অযশো- 
তাঁর চাঁপাইয়া দিয়া!!! সর্ধবজন-বিনিন্দিতে ! 
তুষি যে এই পাপ হইতে উদ্ধার পা, 
তাহার কোন উপায় দেখিতেছি না! মহা 
প্রলয়-কালে সমুদায় লোক লয় প্রাপ্ত হুই- 
লেও তুমি নরক ,হইতে উদ্ধার হইবে না! 
নৃশংসে ! রাজ্য-লোনুণে ! তুমি মাতৃরূপে 
আমার পরম-শক্রত্বরূপ হইয়াছ! নির্ঘণে ! 
নির্লজ্জ ! পতিঘাতিনি ! তুমি আমার সহিত 
কথা! কহিও না, আমাকে পুত্র বলিয়া ডাকিও 
না! পাঁপশীলে! নিরপত্রপে ! একমাত্র 
তোম! হইতেই কৌশল্যা, হ্থমিত্রা ও আমার 
অন্যান্য মাতৃগণ অপার-শোক-সাগরে-__ছুঃসহ- 
ক্লেশরাশিতে নিপতিত হইয়াছেন ! 
দুঃশিলে! তুমি জিতেক্দ্রিয় মহাত্মা কেকয়- 
রাজের কন্যা নহ; ভূমি কোন রাক্ষমী; তুমি 
তাহার কন্যান্ূপা হইয়া তাহার গৃহে প্রতি- 
পালিত হইয়াছ! পাপনিশ্চয়ে ! তুমি সর্বব- 
লোকপ্রিয় রাঁমচন্দ্রকে যে নির্বাসিত করি- 
য়াছ, তাহাতে তোম। অপেক্ষা গুরুতর পাপে 
পাগীয়সী আর কে আছে! তুমি সহসা আমার 
মস্তকে পিতৃবিয়োগ-জনিত ছুঃখ-ভার নিক্ষেপ 
করিলে! তুমি সর্ববলোক-বিগর্িত-ভ্রাতৃ-নির্ববা- 
সম.জনিত কলঙ্কভারও আমার মন্তকে চাঁপা- 
ইয়া দিয়াছ | নিরক্-গামিনি! তুমি কি জান না 
যে,বন্ধুজনের আশ্রয় কৌশল্যানন্দন রামচন্জর 
'আমার জ্যেষ্ঠ ভ্রাত! ও পিতৃসদৃশ! কুরে! 
[ প্রিয়-পুত্রবিয়োগে যে কত দূর দুঃখ ও কষ্ট 


হয়, তাহা ভূমি পর্যযালোচনা না করিয়াই 
দেবী কৌশল্যাকে প্রিয়-পুত্রবিরহিতা করি- 
য়াছ! বিশুদ্ব-্বভাঁবা সচ্চরিত্রা পুত্রলালসা 
পুত্রবৎসলা দেবী কৌশল্যাকে পুত্র-বিরহিত 
করিয়া কোন্‌ নরকে গমন করিতে হইবে) 
জাননা!. 

কৈকেয়ি! মাতার অঙ্গ-প্রত্যঙ্গ হইতে 
এবং হৃদয় হইতে পুত্রের উৎপতি হইয়া 
থাকে; অতএব পুত্র অপেক্ষা মাতার প্রিয়- 
তর আর কিছুই নাই। পূর্ববকালে একসময় 
গোগণের জননী স্রপূজিত। স্থরভি আকাশ- 
পথে গমন করিতেছিলেন ; তিনি এ সময় 
ছুইটি বলীবর্দকে লাঙ্গলে বদ্ধ, প্রতোদ 
(চাবুক) দ্বারা ব্যথিতাঙ্গ, কৃশ, হতচেতন 
ও অবসন্নপ্রায় দেখিয়া রোদন করিতে 
লাখিলেন। তাঁহার সেই শোকোঞ্চ স্থুরভি- 
গন্ধি নয়ন-জল দেবরাজের গাত্রে নিপতিত 
হইল। গাত্রে নয়ন-জল পতিত হইবামাত্র 
দেবরাজ, স্থরভির প্রতি দৃষ্টিপাত করিয়া 
কৃতাঞ্জলি-পুটে সমীপে গমন পূর্ধবক ঈয়1-পর- 
তন্ত্র হৃদয়ে কহিলেন, সর্বহিতৈষিণি ! 
আপনি কি নিমিত ছুঃখার্ড হৃদয়ে রোদন 
করিতেছেন, বলুন! আপনি কি কোন স্থান 
হইতে আমাদের ভয় উপস্থিত দেখিতে- 
ছেন? 
অসীম-তেজঃ-সম্পন্ন দেবরাঁজ এইরূপ 
জিজ্ঞান! করিলে ম্বরতি ছুঃখার্ড হৃদয়ে কহি- 
লেন, দেবরাজ! আপনকার কোন স্থান 
হইতে কিছুমাত্র ভয় দেখিতেছি না) পরস্ত 
ছুঃখাভিভূত, কৃশ, ধিষম অবস্থায় নিপতিত 














অযোধ্যাকাণ্ | 


এই দুইটি পুত্রের জন্য আমি শোকাকুলিত 
হইতেছি। দেখ, ইহাদের শরীর প্রতোদ 
দ্বারা ছিন্নভিন্ন হইয়াছে; ইহার1 ক্ষুধায় 
আকুল ও অবনন্প্রার় হইয়া পড়িয়াছে; 
ইহাদের শরীর খরতর-দিবাকর-করে সন্তাঁ- 
পিত হইতেছে ; তথাপি ছুরাত্মা কর্ষক ইহা- 
দিগকে লাঙ্গলে যোজিত করিয়া নিপীড়িত 
করিতেছে! এই ঢুইটি পুত্র আমার অঙ্গ- 
প্রত্যঙ্গ ও হৃদয় হইতে সমুতপন্ন ; ইহাদিগের 
এই্ূপ অবস্থা দেখিয়া আমার যাঁর পর নাই 
দুঃখ ও পরিতাপ হইতেছে ! 

গোমাতা হৃত-বগসলা স্থুরভি সহস্র সহস্র 
পুত্র থাকিতেও ছুইটিমাত্র পুত্রের কষ্ট 
দেখিয়া এতদুর শোঁক ও পরিতাঁপ করিয়া- 
ছিলেন; পরন্ত মহাত্মা রামচন্দ্র, দেবী কৌশ- 
ল্যার একমাত্র পুত্র ও প্রাণাঁপেক্ষাও প্রিয়তম) 
তিনি এক্ষণে রামচন্দ্র ব্যতিরেকে কিরূপে 
জীবন ধারণ করিবেন ! একপুত্র সাধ্বী কৌশ- 
ল্যাকে তুমি পতি-পুত্রবিহীন! করিয়াছ! এই 
পাপ্রেই তুমি ইহকালে ও পরকালে দুঃখ- 
“| ভাগিনী হইবে।--কৈকেয়ি!তৃমি কৌশল্যাকে 
পুত্রবিয়োগ-জনিত হৃদয়-শোষণ ও মনঃ-প্রম- 
থন ছুঃখ প্রদান করিয়াছ ; এই কারণেই ইহ- 
কালে ও পরকালে তোমার দুঃখের পরিসীমা! 
থাকিবে না। ছুর্শেধে ! এই মহাপাঁপে তুমি 
অনন্ত নরকে বাস করিবে ! আমি যে,পরম- 


ধার্ষ্িক জ্যেষ্ঠ ভ্রাত! হইতে ও পিতা হইতে 


বিরহিত হইলাম, যাহাতে ইহার প্রতিশোধ 
হয়, তাহা আমি করিব।--এই জগতে যে 
আমাঁর অবশ বিস্তীর্ণ হইয়াছে, যাহাতে তাহা 





২৩১ 


অপনীত হয়, তদ্বিষয়ে আমি যত্ববান হইব । 
আমি, মহাবল মহাবাহু রামচন্দ্রকে মুনিজন- 
নিষেবিত অরণ্য হইতে .আনয়ন করিয়া 
রাজসিংহাসনে স্থাপন পুর্ব্বক স্বয়ং অরণ্য- 
মধ্যে প্রবিষ্ট হইব। 

পাপ-সংকল্পে! পাপীয়মি! তুমি যে 
অতিভীষণ পাঁপ-কর্ম করিয়াছ,' অশ্রু-কণ্ 
গ্রজাগণ কর্তৃক নিরীক্ষিত হইয়া! আমি কোন 
ক্রমেই তাহা ধারণ ,করিতে সমর্থ হইব না! 
পাপাশয়ে ! তুমি অগ্নিমধ্যেই প্রবেশ কর, 
কিংবা দণ্ডকারণ্যে গমন কর, অথবা গলদেশে 
রঙ্ছু প্রদান কর; এতভিন্ন এক্ষণে তোমার 
আঁর উপায়ান্তর নাই; কিন্তু সত্য-পরাক্রম 
মহানুভব রামচন্দ্র অঘোধ্যায় আগমন করিলে 


আমি কৃতকৃত্য হইতে পারি ;-আমার 


পাপ বিদুরিত হইবে। 

ছুঃখাভিভূত ভরত, অরণ্য-মধ্যে সহসা 
বন্ধন-দশায় নিপতিত মত মাতঙ্গের ম্যায় 
এইরূপে দীর্ঘনিশ্বাস পরিত্যাগ পূর্ববক রোদন 
করিতে লাগিলেন। 

রাজকুমার ভরত লোহিত-লোঁচন, শিথিল- 
বসন, বিধৃত-সর্ববাভরণ ও ভূতলে নিপতিত 
হইয়া, উৎসবাবপানে ভূতলে নিপতিত ইন্দর- 
ধ্বজের সৌসাদৃশ্য লাভকরিলেন। 


সগ্তসগুতিতম সর্গ। 


কুজাকর্ষণ। .. 








অনন্তর লক্ষাণানুজ শক্রুত্ব সেই সমুদায় 


ৃন্তাত্ত অবগত হইয়া, কাতর হৃদয়ে দেই 






























খ্৩ং 


ষ্ 
স্থলে আগমন পূর্বক ভরতকে উত্থাপিত 
করিলেন। কুজার পরামর্শান্ুসারেই কৈকেয়ী 
গুধাভিরাম রামচন্দ্রকে নির্ধ্বাসিত করিয়া- 
ছেন শুনিয়া তিনি ছুঃখ ও শোকে কাতর 
হইয়া! কহিলেন, স্ত্রীলোকের বাক্যানুসারে 


সর্ধবভূত-হিত-পরায়ণ অনৃশংস, বিদ্বান, আর্য্য 
রামচন্দ্র কি নিমিত্ত অবশ হইয়া নির্ববাসিত 
হইলেন ! সে সময় মহাবল,মহাঁবীর্ধ্য,সর্ববা্তর- 
কুশল, লক্্মী-বর্ধন লক্ষণ ত ছিলেন; তিনি 
কি নিমিত পিতাকে নিগৃহীত করিয়া রাম- 
চন্দ্রকে রাঁজ্যে অভিষিক্ত করেন নাই! 
সর্বাগ্রে কাম-পরতন্ত্র, যুঢ়মতি মহারাজের 
নিগ্রহ করাই ধন্ম্ার্থদর্শী লক্ষণের ' অবশ্থ- 
কর্তব্য কর্ম ছিল। 

লক্ষণানুজ শক্রম্ঘ এইরূপ বলিতেছেন, 
এমত সময় সর্ববাভরণ-ভূষিতা চন্দন-চর্চিত| 
রাঁজমহিষী-যোগ্য-বসন-ভূষণ-বিভূষিতা কুজা! 
সেই স্থানে আসিয়। উপস্থিত হইল। তাহার 
মধ্যদেশে মেখলা ও সর্ববাঙ্গে বিবিধ বিচিত্র 
বিভূষণ থাকাতে, সে শৃঙ্খলাবদ্ধা' বানরীর 
ন্যায় অদৃষ্ট-পূর্বব শোভা ধারণ করিয়া- 
ছিল। 

দবারস্থিত দ্বারপাল, অস্তঃপুরচারিণী মহা- 
পাপ-কারিণী কুজাকে ছ্বারদেশে দেখিবামাত্র 
ততক্ষণাৎ তাহাকে নির্দয় ভাবে ধরিয়া 
শত্রগ্ষের হস্তে সমর্পণ করিল ও কহিল, রাজ- 
কুমার! যাহার নিমিত্ত আমাদের রামচন্জর 
বনবাসী হইয়াছেন, যাহার নিমিত আমাদের 
মহারাজ কলেবর পরিত্যাগ করিয়াছেন, 
সেই নৃশংসা পাগয়সী কুজা এই উপস্থিত 


রামায়ণ। 





হইয়াছে! এক্ষণে ইহার যাহা কর্তব্য হয়, 
করুন। 

ক্রোধাভিভূত শক্রত্ন, ছারপালের সেই 
বাঁক্য শ্রবণ করিয়া যার পর নাই ছুঃখিত 
হৃদয়ে অস্তঃপুরচারী জনগণকে কহিলেন যে, 
যে পাপীয়সী হইতে আমার ভ্রাতৃগণ অপার- 
ছুঃখ-সাগরে নিক্ষিপ্ত হইয়াছেন, যে পাগী- 
য়সী হইতে আমার পিতার স্ৃত্যু হইয়াছে, 
সেই এই ছুশ্চারিশী এক্ষণে নিজ নৃশংস 
কর্মের ফলভোগ করুক। 

মহাবীর শত্রত্ম এই কথা বলিয়াই সখি- 
জন-পরিরৃতা কুজার গলদেশ ধারণ করি- 
লেন; কুক্জার চীৎকারে সমুদায় রাঁজভবন 
অনুনাদিত হইতে লাগিল । কুজার সঘীগণ 
শক্রত্মের ক্রোধ ও কুজার ছুর্দশ! দেখিয়া 
অলক্ষিতরূপে পলায়ন করিতে আস্ত করিল। 

রোষ-পরতন্ত্র কুমার শক্রদ্ কু মস্থরার 
গলদেশ ধরিয়া, ভূতলে নিক্ষেপ পূর্বক 
আকর্ষণ করিতে লাগিলেন ; কুজা! চীৎকার 
করিতেছে দেখিয়া তিনি ধুলি-রাশি--ঘারা 
তাহার মুখ-বিবর পরিপূরিত করিলেন। |" 
এই সময় তিনি রোষ-ভয়ে অস্তঃপুর-চারী 
জনগণকে কহিলেন, যে ছুষ্চারিণী আমার 
ভ্রাতৃ-গণকে মহা-ছুঃখে নিক্ষেপ পূর্বক আমার 
পিতাকে শোক-ভরে জীবনত্যাগী করিয়াছে, 
অদ্য সেই মন্থরাকে আমি যমালয়ে প্রেরণ 
করি! এই বলিয়া মহাবীর শক্রত্ম কুজ্জাকে 
মহীতলে আকর্ষণ করিতে লাগিলেন। 

শক্র-সংহীরী শক্রত্ন কুক্জাকে মহীতলে আক- 

ধরণ করিতেছেন দেখিয়া কুকার আত্বীয়গণ 











অযোধ্যাকাণ্ড। 


২৩৩ 





সকলেই সহসা আর্তনাদ করিয়া উঠিল। 
তাহার! শক্রদ্বকে ক্রোধাঁভিভূত দেখিয়া, 
উদ্বিগ্ন ও ভীত হৃদয়ে সকলে সমবেত হইয়া 
মন্ত্রণা করিতে লাগিল যে, এই রাজকুমার 
যেরূপ ক্রোধাভিভূত হইয়াছেন, তাহাতে 


বোধ হয়, আমাদের সকলকেই এককালে 


নিঃশেষ করিবেন। আইস, আমরা সকলে 
একত্র হইয়া, দয়াময়ী দানশলা। ধর্দ-চারিণী 
যশস্বিনী দেবী কৌশল্যার শরণাপন্ন হই। অদ্য 
তিনি ভিন্ন আর আমাদের গত্যন্তর নাই। 

এদ্রিকে শক্র-তাঁপন শত্রত্ব, রোষারুণিত 
লোচনে ক্রোশমান। কুজাকে বল পূর্বক 
পৃথিবী-পৃষ্ঠে আকর্ষণ করিতে লাগিলেন। 
মন্থর! যখন আক্ষ্ট। হয়, সেই সময় তাহার, 
কৈকেয়ী হইতে পারিতোধিক প্রাপ্ত রাজ- 
মহিষী-যোগ্য বিবিধ বিচিত্র বিভূষণ-সমুদায় 
ইতস্তত বিক্ষিপ্ত হইতে লাগিল। কুজার 
রমণীয় ভূষণ-সমুদায় চতুর্দিকে বিকীর্ণ হও- 
য়াতে সেই স্থান বিমল-তারকাবলি-বিভূষিত 
শারদন্ধ নভোমগুলের ন্যায় শোভা পাইতে 
লাগিল। 

কুমার শক্রত্র, কুজাকে আকর্ষণ পূর্ববক 
কৈকেয়ী-সমীপে উপস্থিত করিয়া, কোঁপ- 
সংরক্ত নয়নে পরুষ-বচনে কহিলেন, যে 
পাপীয়সী ঈদৃশ কুল-ক্ষয়কর অগুভ কর্ম 
করিয়াছে, সেই অসৎ্-সত্রী কৈকেয়ী তোমাকে 
কিরূপে রক্ষা করিবে, রক্ষা করুক। যে 
দুশ্চারিণী পুত্রের মুখাঁপেক্ষা করে নাই, 
মহারাজের যুখাপেক্ষা করে নাই, আপনার 
যশের প্রতিও দৃষ্টিপাত করে নাই, সেই 





পাগয়পীও যমালয়ে গমন করিয়া, নিজ- 
কৃত অশুভ কর্মের ও পাপবর্মের ফলভোগ 
করিবে। কুজে! তুমিই আমাদের সমুদায় 
অনর্থাপাতের মূল, তুমিই আমাদের কুফ্- 
ক্ষয়ের কারণ, অতএব এই দণ্ডেই তোমাকে 
যমালয়ে প্রেরণ করিতেছি। গঁপ-প্ররৃতে ! 
পাপয়সি কুক্জে ! অদ্য রামচন্দ্রের বিয়োগে 
আঁমাঁদের যে হুদয়-শোষণ মহাদুঃখ উপস্থিত 
হইয়াছে, তাহা এক্ষণে তোমার উপরেই 
নিক্ষেপ করিব । লক্ষণানুজ শক্রত্ম এইট কথা 


বলিয়া যার পর নাই ভ্ুদ্ধ হইয়া চীৎকার-' 


পরায়ণ! কুজাকে পুনর্ববার বল পূর্ববক পৃথিবী- 
তলে আকর্ষণ করিতে লাগিলেন । 

এদিকে কৈকেয়ী তাঁদৃশ পরুষ বাঁক্যে 
অতীব নিগীড়িতা, কাতিরা ও শক্রত্বভয়ে 
ভীতা হইয়! পুত্রের শরণাপন্ন হইলেন। 
তখন ভরত, শক্রত্রকে তাদৃশ কোপাকুলিত 
দেখিয়। সান্তবনা-বাক্যে কহিলেন, ভ্রাত ! ক্ষম। 
কর) স্ত্রীলোক অশেষ পাপে পাপী হইলেও 
সকলের অবধ্য ; অতএব তুমি ইহাকে ক্ষমা 
কর। যদ্দি ধর্্াত্বা রামচন্দ্র আমাকে মাতৃ 
হত্যাকারী বলিয়া পরিত্যাগ না করিতেন, 
তাহা হইলে আমিও স্বয়ংই এই দণ্ডেই এই 
দুশ্চারিণী পাগীয়মী ধেঁকেয়ীকেও যমালয়ে 
প্রেরণ করিতাম। 

ধ্র্ভ ! এই কুজ! পর- ্রেষ্া; হিপ 
সত্রীজাতি ; ইহার প্রতি তুমি রোষ পরিত্যাগ 
কর; এই ছুট রমণী নিজ কর্ম দ্বারাই নিহত 


৬ 


হইয়াছে। ধর্ম-পরায়ণ রামচন্দ্র যদদি শুনিতে]. 


পান যে, তুমি এই অসৎ স্ত্রী কুজীকে বিনাশ 























২৩৪ 


করিয়াছ, তাহা হইলে তিনি তোমাকে ও 
আমাকে নিশ্চয় পরিত্যাগ করিবেন, সন্দেহ 
নাই। মহাত্মা শক্রদ্দ, ভরতের ঈদৃশ বাক্য 
শ্রাবণ পুর্ববক রোষাঁবেগ সংযত করিয়া মস্থ- 
রাকে দুরে নিক্ষেপ করিলেন) মন্থরাও 
কৈকেয়ীর পাদ-মূলে নিপতিত হইয়! ঘনঘন 
দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে করিতে ছুঃখার্ড 
হৃদয়ে কাতরভাবে বিলাপ করিতে লাগিল; 
পরে সে সহসা উ্থিতা ও ভয়-বিহ্বলা হইয়! 
কৃতাগলিপুটে কৈকেয়ীর শরণাপন্ন হইল। 
ভরত-মাঁতা! কৈকেয়ী, কুজাকে শত্রত্বকৃত 
বিক্ষেপ দ্বার! ভয়ার্তা। ক্রৌপ্চীর ন্যায় রোরয়- 


দেখিয়া ধীরে ধীরে আশ্বীস প্রদান করিতে 
লাগিলেন। 


অষ্টসগ্ততিতম মর্গ 


ভরতোপাঁলস্ত। 

মহাত্বা ভরত ছুঃংখ ও শোকে আঁকুলে- 
ক্রি হইয়া, জননীকে নানাপ্রকার তিরস্কার 
পূর্বক শক্রত্ের প্রতি দৃষ্টিপাত করিয়া! কহি- 
লেন, ভ্রাত! ম্খ-ঃখ-গ্রাপ্তি-বিষয়ে মনু- 
য্যের কিছুমাত্র স্বাধীনত। নাই; কালই তাহা- 
দিগকে বল পূর্বক আকর্ষণ করিয়া স্থুখ ও 
ছুঃখে নিক্ষিত্র করে । অহোঁ ! কাল কি বল- 
বান! কালের কি অপরিহরণীয় শক্তি! দেখ) 
কাল-বলে সর্ধবগুণ-সম্পক্ন সথখোচিত রাম- 
চন্দ্রও অবশ হইয়া! ছুঃখে নিক্ষিপ্ত হইলেন ! 









মাণা, একান্ত-কাতরা ও হত-চৈতন্য-প্রায়া 





রামায়ণ। 


ভ্রাত! এক্ষণে আইস আমরা, পুত্রশোকে 
পরিক্লানা ভর্ভৃ-বিনাশ-ছুঃখিতা শোক-সাগর- 
নিমগ্রা কৌশল্যার নিকট গমন পূর্বক তাহাকে 
দর্শন করি। ,আমার জননী যে অযশক্কর 
গহিতি কর্ন করিয়াছেন, অপরিহরণীয় বলবান 
কালই তাহার কারণ। শক্রত্ব! কি ত্র, কি 
পুরুষ, কি জ্ঞানী ব্যক্তি, সকলেই কাল-বলে 
বিমোহিত হইয়া» উপস্থিত আত্ম-হিতাহিত 
বিবেচনা করিতে অসমর্থ হয়। শক্রত্ন ! 
আমার জননী কৈকেয়ী ছুর্দান্ত-কাল-বলে 
বিমোহিতা হইয়াই, সর্বলোক-বিগরিত 
ঈদৃশ পাপকর্ণের অনুষ্ঠান করিয়াছেন! পরস্ত 
ভ্রাত! আমার হৃদয়ে এই একটি মহা- 
দুঃখের উদয় হইতেছে যে, আমি জননী 
কর্তৃক ঈদৃশ দোষে দুষিত হইয়া, কৌশল্যাকে 
কি বলিব !--কিরূপেই ব1 তাহার নিকট মুখ 
দেখাইব! 

ভরত ও শত্রুত্, এইরূপ কথোপকথন 
করিয়! কাঁতরভাবে উচ্চৈঃস্বরে রোদন করিতে 
লাগিলেন। তাহাদের আর্তনাদে সেই গৃহ 
প্রতি্বনিত হইয়! উঠিল । 

এই সমর কৌশল্যা, মহাত্বাঁ ভরতের 
রোদন-বনি ও আর্তনাদ শ্রবণ করিয়া হ্থমি- 
ভ্রাকে কহিলেন, ভগিনি ! কুর-কর্্রকারিণী 
কৈকেয়ীর পুত্র ভয়ত আগমন করিয়াছে ; 
আমি সেই দীর্ঘদর্শী ভরতের সহিত একবার 
সাক্ষাৎ করিতে ইচ্ছা করি। ছুঃখ-সস্তপ্তা, 


৷ বিবর্ণ-বদদন, বিচেতন-প্রায়া, কৃশা। কৌশল্যা, 






এইরূপ করুণা-পূর্ণ বাক্য বলিয়া, ভরতকে 
স্িত কলেবরে আগ্গমন | || 








অযোধ্যাকাণ্ড। 





করিতে লাগিলেন। এদিকে ভরতও ছুঃখা- 
্ব-নিমগ্রী কৌশল্যাকে দেখিবার নিমিত্ত 
শত্রপ্মের সহিত তাহার ভবনাঁভিমুখে গমন 
করিতে লাগিলেন । 

অনন্তর ভরত ও শক্রত্ব, ছুঃখ-শোঁকাঁভি- 
ভূতা কৌশল্যাকে দেখিবামাত্র দূর হইতেই 
প্রণাম পূর্ববক দুঃখার্ড হৃদয়ে ভূতলে নিপতিত 
হইলেন। ছুঃখ-শোক-সমাঁকুল! কৌশল্যা, 
ভরত ও শক্রত্বকে আলিঙ্গন পূর্ব্বক উত্থাপিত 
করিয়া, ছুঃখাঁবেগ ধারণ করিতে না পারি- 
য়াই ভাহাঁদের সহিত €রাদন করিতে লাখি- 
লেন। তিনি, ভয়-বিহ্বল প্রণত ভরতকে 
উত্থাপিত করিয়া রোদন করিতে করিতে 
পরুষ-বচনে কহিলেন, বস! তোমার জননী 
রাঁজ্যাঁভিলাধিণী কৈকেয়ী, ছল পূর্বক যে 
রাজ্য প্রার্থন! করিয়াছিলেন, এক্ষণে সৌভাগ্য- 
ক্রমে সেই এই উপস্থিত রাজ্য নি্ষণ্টক 
হইয়াছে! বস আমার পুত্র নিরপরাধ 
রাঁমচন্দ্রকে চীরচীবর পরিধান করাইয়া, 
তোম্মর জননী ক্রুরদর্শনা কৈকেয়ীর কি 
শ লাভ হইল! আমার প্রিয়পুত্র রামচন্দ্র 


লক্ষমণ ও সীতাকে তিনি কি নিমিত্ত নির্ধবাঁ. 


দিত করিলেন! আমার রামচন্দ্র ত রাজ্য- 
লোভী নহে). তাহাকে বনে পাঠাইয়া কি 
লাভ হইল! বৎস! আমার পুত্র মহাযশা 
হিরণ্যনাঁভ রামচন্দ্র, যে অরণ্যে আছে, 
কৈকেয়ী আমাকেও ত্বরায় সেই স্থানে 
পাঠাইয়া দিউন; অথব! রামচন্দ্র, লক্ষষণ_ও 
সীতা যে স্থানে অবস্থান করিতেছে, অদ্য 


| আমি স্বয়ংই. অগনিহোত্র লইয়া, হুমিত্রার | লেন, আর্ধ্য ! আমি কিছুই জানি না, আমার 
























২৩৫ 


সহিত *সেই স্থানে গমন করিব; অথবা 
পুত্র! আমার রামচন্দ্র পিতার আজ্ঞানুসাঁরে 
যে বনে তপস্যা করিতেছে, তুমি স্বয়ংই 
আমাকে মেই বনে পাগ্রাইয়া দাও; এবং 
তোঁমার জননীর প্রার্থনানুমারে তোমার 
পিতা ষে ধন-রত্ব-পরিপূর্ণ চতুরঙ্গ-বুল-সমাকুল 
শত্র-বিরহিত রাজ্য তোমার উদ্দেশে পরি 
ত্যাগ করিয়! পরলোঁকে গমন করিয়াছেন, 
তাহা এক্ষণে তুমি গ্রহণ পূর্বক পরম স্থখে 
নির্বিরোধে ভোগ কর। রে 

দোষ-ম্পর্শ-পরিশূন্য মহামুভব ভরত, 
কৌশল্যার ঈদৃশ বহুবিধ পরুষ বাক্যে তির- 
স্কত ও"ভত্বসিত হইয়া, ব্রণ-স্থানে সূচী-বিদ্ধ 
ব্যক্তির ন্যায় যার পর নাই.ব্যথিত হইলেন; 
তিনি সন্ত্রান্ত হৃদয়ে দেবী কৌশল্যার চরণে 
নিপতিত হইয়! বহুবিধ বিলাপ পূর্ববক সংজ্ঞা- 
বিরহিতের ন্যায় হইয়! পড়িলেন। 

অনন্তর কিয়ৎ্ক্ষণ পরে ভরত সংজ্ঞা 
লাভ করিয়া পরুষ-ভাষিণী শোকাকুলিতা 
কৌশল্যার চরণে প্রণিপাঁত পূর্বক কৃতাঞ্জলি- 
পুটে উদার বচনে কহিতে আরম্ভ করিলেন? 


একোনাশীতিতম মর্ । 


ভরভ-শপথ। ৮ ৪ 
(রামমাত! দেবী কৌশল্যা দীনভাবে তাদৃশ 
কাতর বাক্য বলিতেছেন শ্রবণ করিয়া, | 


ভরত কৃতাঞ্জলিপুটে-বাষ্পগদগদ বচনে কহি-* 


২৩৬ 








রামায়ণ। 





কিঞিন্মান্রও দোষ নাই, আপনি আমকে কি 
নিমিত্ত তিরস্কার করিতেছেন! মহাত্মা রাম- 
চন্দ্রের প্রতি আমার যে কিরূপ দৃঢ় ভক্তি ও 
কিরূপ প্রীতি আছে, তাঁহা! আপনকাঁর অবি- 
দিত নাই। সাঁধুশ্রেষ্ঠ সত্য-সন্ধ আর্য রাম- 
চন্দ্রের বনগুমনে যে .পাঁপাত্মা সম্মতি প্রদান 
করিয়াঁছে, তাহার বুদ্ধি যেন কদাপি শাস্ত্রের 
ও গুরূপদেশের অনুবর্ভিনী না হয়; আর্য্য 
প্ামচক্দ্রের বনগমনে তে পাপাঁত্া সম্মতি 
প্রদান করিয়াছে, সে ব্যক্তি, পাগয়পী দাশী 
মস্তোগ করুক, ছুরাত্মাদিগের দীস হউক, 
সৃর্ধ্যাভিমুখে মৃত্রত্যাগ করুক, এবং শ্তপ্ত 
ধেনুর প্রতি পদাঘথাত করুক; আর্য রাম- 
চন্দ্রের বনগমনে যে পাপাত। সম্মতি প্রদান 
করিয়াছে, মহৎ, কর্ম করাইয়া অকারণে 
বেতন প্রদান না করিলে যে গুরুতর অধর্থ 
হয়, সে সেই অধর্ম্মে লিপ্ত হউক; রাজা যদ্দি 
অপত্য-নির্বিশেষে প্রজাপালন করেন, তাহা 
হইলে প্রজাগণের মধ্যে যাহার! রাজবিদ্রোহী 
হয়, তাঁহাদের যেরূপ পাপ হয়, আর্য রাম- 
চন্দ্রের বন্গমনে যে সম্মতি দিয়াছে, তাহারও 
সেইরূপ মহাপাপ হউক; রাজ! রীতিমত 
ষষ্ঠাংশ কর গ্রহণ করিয়া প্রজাপাঁলন না 
করিলে তীহার যে 'অধন্্ম হয়, আর্ধ্য রাঁম- 
চন্দ্রের বনগমনে যে সম্মতি দিয়াছে, সে সেই 
পাঁপে লিপ্ত হউক; যজ্জানুষ্ঠান-কালে তপস্থি- 
গথকে যজ্জের দক্ষিণা প্রদান করিবে বলিয়া 
অঙ্গীকার পুর্ববক -পশ্চাৎ সেই অঙ্গীকার 
'পালন না করিলে যে পাঁপ হয়, আঁধ্য বলাম" 
চন্দ্রের বনগমনে যাহার সম্মতি আছে, সে 
















সেই পাপে লিগু হউক; আর্ধ্য রামচন্দ্রের 
বনগমনে যে সম্মতি প্রদান করিয়াছে, সে 
উচ্ছিষ্টমুখে ধেনু, অগ্নি ও ব্রাহ্মণকে স্পর্শ 
করুক, এবং গুণবান ব্যক্তির গুণের উপর 
দোষারোপ করুক; যাঁহার সম্মতিক্রমে আর্ধ্য 
রামচন্দ্র বনগমন করিয়াছেন, সেই পাপাত্বা, 
গুরুর পত্বী ও সখার পত্ী গমনের পাঁপভাগী 
হউক) আর্ধ্য রামচন্দ্রের বন-গমনে যাহার 
সম্মতি আছে, সে তুরঙ্গ-মাতঙ্গ-রথ-সমাকুল 
শত্ত-প্রহার-ভীষণ সংগ্রামে পরাজুখ হইয়া 
পলায়ন করুক ; যেব্যক্তি রামচন্দ্রের বন- 
গমনে সম্মতি প্রদান করিয়াছে, সে গুরু 
কর্তৃক যথাযথ উপদিক্ট সুষ্বমার্থ-সম্পন্গ শাস্্র- 
সমুদাঁয় বিস্বৃত হউক ; উভয় পাক্ষের বিবাঁদ 
উপস্থিত হইলে মধ্যস্থ ব্যক্তি পক্ষপাঁত 
আশ্রয় পুর্ববক কথা কহিলে যে পাপ হয়, . 
আর্ধ্য রামচন্দ্রের বনগমনে যাহার সম্মতি 
আছে, সে সেই পাপে পাগী হউক; আর্ধ্য 
রামচন্দ্রের বনগমনে যে ব্যক্তি অনুমোদন 
করিয়াছে, মাতা, পিতা, 'দেবতা, "অতিথি 
ও ভূত্যগণকে ন৷ দিয়! একাঁকী ভোজন-পান |" 
করিলে যে পাপ হয়, সে ব্যক্তি ততুল্য পাঁপ- 
ভাগী হউক ) রামচন্দ্রের বনগমনে যে ব্যক্তি 
অনুমোদন করিয়াছে, সে ব্যক্তি শান্ত্রানগত 
বাক্য*প্রয়োগ করিলেও তাহা! কোন 
ক্রমেই -সাঁধুমাঁজে পরিগৃহীত না হউক) 
রাঁমচক্দ্রের বনগমন যাহার অনুমোদিত, 
আধাঁঢ়, কার্তিক ও মাঘ মালের পুণ্য তিথিতে 
দান না করিলে যে পাঁপ হয়, তাহার সেই 


পাপ হউক ; যাহার ফম্মতি-ক্রমে রামচজ্জ 


চ0- _ রর 0টি 





অযোধ্যাকাণ্ড। 


২৩৭ 





বনবানী হইয়াছেন, সেই নির্থণ ব্যক্তি 
দেবতাকে নিবেদন না করিয়া বৃথা মাংস, 
বৃথ! পায় ও বৃথা কুসর ভক্ষণ করুক, এবং 
সে ব্যক্তি গুরুজনের ও সাধুগণের গুণের 
অবমাননা! করুক; রামচন্দ্রের বনগমন ঘে 
ব্যক্তির অনুমোদিত, সেই ঢুষ্টাত্মা ব্যক্তি 
মাতা, পিতা, বৃদ্ধ, আচার্য্য, গুরু ও ব্রাঙ্মণের 


অবমাননা করুক; আর্ধ্য রামচন্দ্র যাহার. 


সম্মতি অনুসারে বনগ্রমন করিয়াছেন, সেই 
ব্যক্তি অদ্যই শীত্র নাধু-লোক হইতে, সাধু- 
জনের কীর্তি হইতে ও সঙ্জন-সেবিত ধর্ম-কর্মম 
হইতে পরিভ্রষ্ট হউক; যাহার সন্মতিক্রমে 
আর্য রাঁমচন্দ্রের বনবান হইয়াছে, সেই 
পাপাত্বা, ধেনুর গাত্রে পাদ প্রহার, গুরু- 
নিন্দা ও মিত্রদ্রোহ করুক; কোন ব্যক্তি 
বিশ্বান করিয়! গোপনে পরের কোন দোঁষ 
কাহারও নিকট কীর্ভন করিলে, শ্রোতা 
সেই রহমত ভেদ করিয়া যেরূপ পাঁপভাগী 
হয়, যাহার সম্মতিক্রমে আধ্য রাঁমচক্ড্রের 


নির্বপ্রেন হইয়াছে, দেই ছুষ্টাত্বাও সেই 


+ পাপে পাপী হউক) যাহার সম্মতিক্রমে 
আর্য রামচন্দ্রের বনবাস হইয়াছে, সেই 
পাপাত্মা উপকারকের প্রত্যুপকার-পরাপদুখ, 
অকৃতজ্ঞ, সজ্জন-পরিত্যক্ষ, নির্লজ্জ ও 
লোকের বিদ্বে-ভাঁজন হউক; আর্ধ্য রাম- 
চন্দ্রের বনবাস যে ব্যক্তি অবগত আছে, 
সে ব্যক্তি নিজ গৃহে স্ত্রী, পুত্র ও ভূত্য- 
গণে পরিরৃত হুইয়াঁও, একাকী মিষ দ্রব্য 


ভক্ষণ করুক ; আধ্য রামচন্দ্র যাহার সম্মতি- 


অনুমারে বনগমন করিয়াছেন, সেই নরাধম 





অনুরূগ ভার্য! প্রাপ্ত না হইয়া, ধর্মানুগত 
অগ্রিহোত্র প্রভৃতি গারন্থ্য শর্মের অনুষ্ঠান 
না করিয়া এবং নিঃসম্তান থাকিয়াই কাল- 
কবলে নিপতিত হউক ; আধ্য রামচন্ছের 
নির্বাসনে যেব্যক্তি সম্মতি প্রদান করিয়াছে, 
সে ব্যক্তি যেন নিজ ভার্ধ্যায় পুত্র-মুখ নিরী- |. 
ক্ষণ না করিয়া, বহু দুঃখে কাল-যাপন পূর্বক 
অকালেই কাল-কবলে নিপতিত হয় ; রাঁজ- 
হত্যা, স্ত্রীহত্যা, কাঁলক-হত্যা ও বৃদ্ধ-হত্যা 
করিলে যে পাঁপ হয়, এবং অনুগত, ভূত্য 
ত্যাগ করিলে যে পাপ হইয়া থাঁকে, রাম- 
চন্দ্রের নির্বাসনে অনুমোদন-কারী ব্যক্তিও 
সৈই পাঁপে পাগী হউক। 

দেবি ! যাহার সম্মতিক্রমে,যাহার জ্ঞাত- 
সারে আধ্য রামচন্দ্র বনগমন করিয়াছেন, 
সেই পাপাত্মা, লাক্ষা, মধু, মাংস, বিষ বিক্রয় 
করিয়া স্ত্রীপুত্রার্দির ভরণ-পোষণ করুক; 
আর্ধ্য রামচন্দ্রের বনগমন যাহার অনুমোদিত, 
সেই ছুরাশয় ঘোরতর-ভীষণ-সংগ্রাম-সময়ে 
পলায়ন করিতে করিতে শক্র-হস্তে নিপতিত 
হউক; যাহার সম্মতিক্রমে আর্য রামচন্দ্র 
বনবাসী হইয়াছেন, সেই ব্যক্তি উ্মত্রের স্যায় 
চীরচীবর ধারণ পূর্বক কপাল-পাণি হুইয়! 
ভূমগুলে ভিক্ষা করিয়া *বেড়াউক ; যাহার 
সম্মতিক্রমে আর্ধ্য রামচন্দ্র বনবাঁসী হইয়াছেন, 


সেই ব্যক্তি নিয়ত মদ্যে, অক্ষত্রীড়ায় ও পর" |. 
নারীতে আসক্ত ও কাম-ক্রোধের বশীভূত 


হউক ; যাহার অন্ুমতি-নুলায়ে আর্য রাম- |. 
চন্দ্রের বনবাস হইয়াছে, সে ব্যক্তি অপাজে 
দান করুক, ধরতে যেন তাহার মন না থাকে, 





শসা 


৩৮ 











রামায়ণ। 





এবং সে নিরন্তর অধর্দে নিরত হউক ;' যাহার 
সম্মতিতে রামচন্দ্রের বনবাঁস হইয়াছে, সেই 
ব্যক্তির সঞ্চিত বিবিধ ধন-রত্বু দ্থ্যগ্রণ-কর্তৃক 
অপহৃত হউক; যাহার সম্মতিক্রমে আর্য্য 
রামচন্দ্র নির্ববাদিত হইয়াছেন, সেই ব্যক্তি 
ব্রহ্-হত্যা-গ্গাতকে পাতকী ও কপিলা-বধ- 
পাঁতকে পাতকী হউক; যাহার! বিশ্বাস-ঘাঁতক, 
যাহার গুরু-ঘাতক, যাহারা গুরুর নিকট 
মিথ্যা শপথ করে, তাহার যেরূপ মহাপাতকে 
পাতকী হয়, রামচন্দ্রের বনবাসে অনুযোদন- 
কারী ব্যক্তিও সেইরূপ মহাপাঁতকে লিপ্ত 
হউক; অগ্নি স্পর্শ পূর্বক দিব্য করিয়! 
পশ্চাঁৎ তাঁহার অন্যথা করিলে যে পাঁপ হয়, 
পরংদ্রব্য অপহরণ করিলে যে পাপ হয়, রাম- 
চন্দ্রের বনবাসে অনুমোদন-কারীও সেই পাঁপে 
পাপী হউক; আর্ধ্য রামচন্দ্রের বনগমনে যে 
ব্যক্তি অনুমোদন করিয়াছে, সেই দুরাত্মা, 
গৃহে অগ্নিদায়কের ন্যায়, গ্রাম-ঘাতকের 
ন্যায়, গুরু-তল্প-গামীর ন্যায় ও মিব্রদ্রোহীর 
ন্যায় গুরুতর পাতকে পাতকী হউক; 
দুই সন্ধ্যা শয়ন করিয়া থাকিলে যে পাপ 
হয়, আর্য রামচক্দ্রের বন-গমনে অন্ুমোদন- 
কারীব্যক্তিও সেই পাপে লিগ হউক; যে 
দুরাত্মার সম্মতিক্রমে আধ্য রামচন্দ্র বনগমন 
করিগাছেন, সেই ব্যক্তি যেন দেবতাঁদিগের, 
পিতৃগণের, বিশেষত মাতা-পিতার শু্রষা 
না করে ;*দীর্ঘবাু মহাবক্ষা আধ্য রামচন্জ্, 
: যাহার সম্মতি অনুসারে বৃনবাসী হইয়াছেন, 
সেই ব্যক্তি মাতৃ-শুশ্রাধা পরিত্যাগ পূর্বক 


 অনর্থসুলক দুর্দ্ে লিপ্ত হউক; অার্ধ্য 





রামচন্দ্র যাহার অন্ুমতি-অনুসারে নির্ববা- 
সিত হইয়াছেন, সেই ব্যক্তি দরিদ্র, বহু- 
পোষ্য ও স্বররোগে প্রগীড়িত হইয়া নিরস্তর 
ক্লেশ-ভোগ করুক ; দীন-দরিদ্্র যাক ব্যক্তি 
আশ! করিয়! মুখের দ্রিকে চাহিয়া থাকিলে, 
যে ব্যক্তি তাহাঁদের সেই আশাচ্ছেদন করে, 
সেযেরূপ পাপে পাপী হয়, আর্ধ্য রাম- 
চন্দ্রের বনগমনে অনুমোদন-কারী ব্যক্তিও 
সেইরূপ পাপে পাগী হউক; আধ্য রাঁমচন্দ্রের 
বনগমনে যে ব্যক্তি অনুমোদন করিয়াছে,সেই 
অধার্ম্মিক ব্যক্তি, লোক-বঞ্চনা পূর্ববক জীবিকা 
নির্বাহ করুক ও অশুচি, নিষ্ঠুর-ব্যবহার ও 
খলতাপূর্ণ হইয়া নিয়তই রাজদগু-ভয়ে ভীত 
থাকুক; যাহার সম্মতি-অনুসারে আর্ধ্য রাম- 
চন্দ্র বনগমন করিয়াছেন, সেই ছুষ্টাত্মা 
ব্যক্তি খতুন্নাতা সাধ্বী ভাধ্যার খতু-রক্ষায় 
অনুরুদ্ধ হইয়াও তাহ! অতিক্রম করুক; 
বহু-পুন্রবতী ভার্য্যার মৃত্যু হইলে, নিতান্ত 
শিশু-সস্তান লইয়া ব্রাহ্মণের যেরূপ ছুরবস্থ! 
হয়, আধ্য রামচক্দ্রের বনবাসে অন্গুমোদন- 
কারী ব্যক্তিরও সেইরূপ ছুর্দশা হউক; 
যাহার সম্মতি-অনুমারে আধ্য রামচন্দ্র 
নির্বাসিত হইয়াছেন, সেই কলুষ-হৃদয় 
ব্যক্তি, ব্রাহ্মণ-পুজ্জার প্রতিবন্ধকতা করুক 


এবং বালবশসা ধেন্ু দোহন করিতে প্রবৃভ 


হউক ; যাহার সম্মতি-অনুদারে আধ্য রাম- 
চন্দ্র বনবালী 'হইয়াছেন, সেই অধর্ধ-নিষ্ঠ 
মৃঢ় ব্যক্তি, ধর্মপত্বী-পরিত্যাগ পূর্বক পর- 
নারীতে আসক্ত হউক; পানীয় জল দূষিত 


করিলে, যে পাঁপ হয়, বিষ-প্রদান পুর্ববক 


পপি 





১ 


০. 








এপি সস পপি শশী 8৮৮০৮৯০৮ল 
শাক াশাশী্াাট শী শশী শশী শশী শী 





অফোধ্যাকাণ্ড। 


২৩৯ 





প্রাণিহত্যা করিলে যে পাপ হয়, রামচন্দ্রের 
নির্বাসনে অনুমোঁদনকারী ব্যক্তিও সেই 
পাপে পাপী হউক; তৃষ্ণাতুর ব্যক্তিকে 
প্রবঞ্চনা করিয়া জল প্রদান না করিলে যে 
পাঁপ হয়, রামচন্দ্রের বনগমনে অন্ুমোদন- 
কারী ব্যক্তিও সেই পাপে পাপী হউক; 
ধর্ম লইয়া ধার্ট্মিক-সম্প্রদায়ের পরম্পর বিবাঁদ 
উপস্থিত হইলে, যে ব্যক্তি অতি ভক্তি 
(গৌড়ামী) নিবন্ধন একপক্ষ অবলম্বন করিয়া 
মীমাংসা করে, সেব্যক্তি যেরূপ পাপে পাপী 
হয়, রামচন্দ্রের নির্বাসনে অনুমোদন-কাঁরী 
ব্যক্তিও সেইরূপ পাপে পাপী হউক। 
দেবি! যাহার সম্মতিক্রমে আর্ধ্য রাম- 
চন্দ্র বনবাসী হইয়াছেন, সেই অজ্ঞান ব্যক্তি, 
প্রমাদ-পরাঁয়ণ মনুষ্যের ন্যায় ও মিথ্যাঁবাদীর 
ন্যায় পাঁপভাগী হউক; আর্য রামচন্দ্র 
যাহার পরামর্শান্ুসাঁরে নির্বাদিত হইয়াছেন, 
দেই ব্যক্তি মূর্খ ও কাগু-জ্ঞান-শুন্য হইয়া 
এশ্বর্ধ্য লাভ করুক, এবং স্বার্থপর জন- 
গণের, সহিত মিলিত হইয়া নিজ অধিকার 
শাসন করুক ; যাহার পরামর্শে আর্ধ্য রাম- 
চন্দ্র অরণ্যে প্রেরিত হইয়াছেন, সেই ব্যক্তি 
ছয় মাস গ্রামে বাস 'করুক, আপনার যুবতী 
কন্যা দ্বারা জীবিক1 নির্বাহ করুক, এবং 
একাকী মিষ্ট দ্রব্য ভোজন করিতে প্রবৃত্ত 
হউক। ্‌ 
রাজকুমার ছুংখার্ত ভরত, এইরূপে শপথ 
দ্বারা আশ্বাস প্রদান করিতে করিতে পতি- 
পুত্র-বিহীনা, ছুঃখ-শোক-সস্তপ্তা কৌশল্যার 
চরণ-তলে নিপতিত হইলেন; দেবী কৌশল্যা। 





পার, তদ্বিষয়ে যত্তবান হও ) 


ঠখ-সন্তপ্ত নিরপরাধ ভরতকে তাদৃশ কঠিন 
কঠিন শপথ করিতে দেখিয়] পুনর্ববার 'কহি- 


লেন, বৎস! তুমি যে ধর্্াত্বা ও বিশুদ্ধ- |. 


স্বভাব, তাহা আমার অবিদিত নাই; তুমি 
নিরপরাধ হইয়াও পুনঃপুন ঈদৃশ কঠিন শপথ 
করিয়া আমার প্রাণে কেবল আঘাত করি- 
তেছ মান্র। পুত্র! তোমাকে এরূপ শপথ 
করিতে দেখিয়া, আমার দুঃখ ও শোকাবেগ 
পরিবদ্ধিতই হইত্রেছে। বন ! সৌভাগ্য. 
ক্রমেই রামচন্দ্র ও তুমি কখনই ধর্মপথ 
হইতে বিচলিত হও না। ধর্্মাত্বন! তুমি 
ও রামচন্দ্র উভয়ে চিরজীবী হইয়া থাঁক। 
বৎস!" আমার কি এমন দিন হইবে যে, 
রামচন্দ্র পিতৃ-খণ পরিশোধ পূর্বক প্রতিজ্ঞ! 
উত্তীর্ণ হইয়া, লক্ষমণের ,সহিত অধোধ্যায় 


প্রত্যাগমন করিলে, যখন তোমরা চারি | 


ভ্রাতা একত্র সমবেত হইবে, তখন তোমা- 
দ্বিগকে দেখিয়া আমি স্থুখিনী হইব ! 
বৎস! পূর্ববপূর্বব পুণ্য-কীর্তি মহাত্মা! 
রাজর্ধিগণ, যেরূপ পরমায়ু ও কীর্তি লাভ 
পূর্বক কুলোচিত ধর্ম্ম রক্ষা করিয়! গিয়াছেন, 
তুমিও সেইরূপ কর। বম! শোক ও পরি- 
তাপ পরিত্যাগ কর; চতুর্দশ বৎসর অতীত 
হইলেই তুমি পুনরাগত্ত রামচন্দ্র, লক্ষণ ও 
সীতাকে দেখিতে পাইবে। বৎস! তোমার 
অপেক্ষায়, তোমার পিতার শরীর তৈল- 
দ্রোণীতে নিক্ষিণঁ রহিয়াছে! এক্ষণে তুমি 
তাহার সংকার কর। পুন্কে! এই প্রজাগণুকে 
যাহাতে ধর্মানুমারে . প্রতিপালন কন্লিতে 
যাহাতে তোমার 





৩ 

























২৪০ 


পিতা স্ব্থ হইয়াও তোমার প্রতি পরিতুউ 
থাকেন, তাহা কর। বশুস! পিতৃ-বিয়োগ- 
জনিত ছুঃখ ও রাম-বিরহ-জনিত দুঃখ পরি- 
হার পূর্বক কার্য্যে নিযোজিত ব্যক্তির ন্যায় 
এই বংশের গুরুতর রাঁজ্যভার বহন কর। 
দেবী কৌশুল্যা, এই কথা বলিয়! ভ্রাতৃ- 
বসল মহাবাহু ভরতকে ক্রোড়ে লইয়। 
আলিঙ্গন পূর্বক অতীব ছুঃখ-শোঁক-ভরে 
রোদন করিতে লাঁগিলেৰ। 

দেবী কৌশল্যা, মহাত্ম! ভরতকে এইরূপ 
আশাস প্রদান করিলে, তাহার অন্তঃকরণ 
| ক্ষোভিত ও শৌক-ভরে সমাক্রান্ত হইয়া 


শবণ পূর্বক, পুনর্ববার ছুঃখ-শোকে আঁকুলিত 
ও মোহাভিভূত হইয়া পড়িলেন। তিনি 
শোক-সন্তপু-হ্ৃদয়ে ভূুতলে নিপতিত হইয়া! 
আকুলিত চিত্তে কাতর-ভাবে করুণ-স্বরে 
বিলাপ করিতে লাগিলেন। তিনি তদগত- 
হৃদয়ে পিতা ও ভ্রাতাঁকে স্মরণ পূর্বক বিলাপ 
করিতেছেন, ঈদৃশ সময়ে দিবাকর অন্তমিত 
হইলেন; পরন্ত রাজকুমার ভরত ক্ষান্ত 
হইলেন না; তিনি ছুঃখার্ত হৃদয়ে যুহুর্মহ 
দীর্ঘোষ নিশ্বাস পরিত্যাগ পূর্বক বিলাপ 
করিতেই লাগিলেনন ভাঁহার পক্ষে সেই 
রাত্রি শ্রতবর্ষের ন্যায় দীর্ঘতম বোধ হইল। 

শোক-সন্তপ্ত ভরত, ভূমিতে পতিত হুত- 
চেতন ও হুতবুদ্ধি হইয়া এইরূপে মুহুরূথ 
দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক শোক ও 
'বিলাপ করিতেছেন, এমন সময়ে রজনী 
প্রভাত হই্ল। 





উঠিল। তিনি কৌশল্যার করুণাপূর্ণ-বিলাপ' 





রামায়ণ। 





অনন্তর ব্রাঙ্গণগণ, মন্ত্রিগণ ও প্রধান 
প্রধান যোধপুরুষগণ রজনী অবসান দেখিয়া 
সকলে একত্র হইয়া, মহেন্্র-কল্প-মহারাজ- 
পরিশুন্য রাঁজ-ভবনে প্রবিষউ হইলেন | 
তাহারা শোকে নিমগ্ন, ধরাতলে নিপতিত, 
অশ্রঃপুর্ণনয়ন, একান্ত-কাঁতর, হত-চৈতন্য 
রাঁজকুমারকে দেখিয়া তাহার চতুর্দিকে 
শ্রেণীবদ্ধ হইয়া উপবিষ্ট হইলেন। 


»৯্পাপ্পপপ 


অশীতিতম সর্গ। 





বশিষ্ঠ-বাক্য। 

দুঃখার্ণবে নিমগ্ন; হীনকাস্তি, ভগ্রস্বর, রাঁজ- 
কুমার ভরত রাহুগ্রস্ত নিশাকরের ন্যায় শোভা- 
বিহীন হইয়! পড়িলেন। তিনি পিতার পর- 
লোক-প্রাপ্তি হেতু, রামচন্দ্রের নির্বাসন 
হেতু, এবং রীজ্য-লুব্ধা কৈকেয়ীর ধর্ম-পরি- 
ত্যাগ হেতু দীন-ভাবাপন্ন ও একান্ত“কাতর 
হইয়াছিলেন) ভাহার ছুঃখাবেগ কিছুতিই 
হাস হইল না। তিনি ছুঃখসাগরের সীমা 
দেখিতে না পাইয়া কিছুতেই শাস্তি লাভ 
করিতে পারিলেন না। তিনি চিরন্তন পিতৃ- 
পৈতামহ চরিত স্মরণ পূর্ববক, স্থরাপান-মত্ত 
ব্রাহ্মণের ন্যায় অস্ুতাপ-দগ্ধ ও ইতিকর্তব্যতা- 
পরিশূন্য হইয়া পড়িলেন। তিনি শৌক-সন্তপ্ত 
হয়ে কহিলেন, হায় । আমার. জননী অর্য্য- 
জন-নিষেবিত ধর অতিক্রম করিয়া! আমাকে 
অগাধ অপার শোকসাগরে নিক্ষেপ করিয়া": 
ছেল !হায়!আমার নিমিতই মহারাজ কলেবর 


















অযোধ্যাকাণ্ড। 


২৪5 





পরিত্যাগ করিলেন! আর্ধ্য রামচন্ত্র নির্বাসিত 
হইলেন !! আমি নির্দোষ ও নিষ্পাপ হইলেও 
রাজ্যলুদ্ধ! জননী আমাকে অপরিহার্ধ্য পাঁপ- 
পঙ্কে নিমগ্ন করিলেন ! রর 
স্থমেরু-পর্ব্বত, চন্দ্র-ূর্ব্য-বিহীন হইলে 
যেরূপ হতপ্রভ হয়, এই রাজভবনও সেইরূপ 
আমার পিতৃ ও ভ্রাতু বিহীন হইয়া শুন্য ও 
নিষ্াভ হইয়া পড়িয়াছে! আমার পিতা ও 
জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে লালন-পালন পূর্বক 
অত্যন্ত হ্বখ-সংযোগে পরিবদ্ধিত করিয়াছেন; 
আমি এক্ষণে ঈদৃশ দুঃসহ দুঃখে নিক্ষিপ্ত 
হুইয়া! কির্ূপে জীবন ধাঁরণ করিব! আমি 
এক্ষণে হয় পিতার সহিত অগ্নিতে প্রবেশ 
করিব, না হয় বনগমন পূর্বক আর্ধ্য রাম- 
চন্দ্রের দাস হইয়। তাহার চরণ-সেবায় নিযুক্ত 
থাঁকিব। আমি পিতা ব্যতিরেকে অথবা 
রাঁমচন্তর ব্যতিরেকে কোন ক্রমেই জীবন ধারণ 
করিতে পারিব না। বনবাস-স্থিত রামচন্দ্র 
যখন শ্রাস্ত ও ক্লান্ত হইয়! পড়িবেন, তখন 
যদি আঁমি তাহার শুভ-লক্ষণ-সম্পন্ন চরণযুগল 
ধবাহর করিতে পারি, তাহা হইলে রাজ্য- 
ভোগ অপেক্ষা তাহাও আমার পক্ষে শ্রেয়- 
স্বর। আমি অরণ্যমধ্যে আর্ধ্য রামচক্দ্রের 
অর্চনার নিমিত্ত পুষ্প আহরণ করিয়া ও 
তাহার চরণ-শুশ্রীষায় নিযুক্ত থাকিয়া বন্য 
ফল-মূল দ্বারা! জীবন ধারণ পূর্ববক সেই স্থানেই 
বাস করিব। মাতৃ-দোষ-বিদূষিত অচিরস্থায়ী 
মনুষ্য-রাজ্যের কথা দুরে থাকুক, আমি আর্ধ্য 
রামচন্দ্র ব্যতিরেকে স্বর্গ-রাজ্যও সম্ভোগ 
করিতে অভিলাষ করি না । আধ্য রামচন্রের 





হুচারু-বিলৌচন-সৃশোঁভিত পূর্ণশশধর-সদৃশ 
মুখমণ্ডল সন্দর্শন করিয়া আমারু পিতৃ-বিয়োগ- 
জনিত শোক অপনীত হইতে পারিবে । 
অমাত্যগণ, ব্রাহ্মণগণ ও বন্ধুগণ মহাত্মা ভর- 
তের মুখে ঈদৃশ ধর্্মানুগত বাক্য শ্রবণ করিয়া 
দুঃখভরে অশ্রু বিসর্জজন.করিতে লাগিলেন। 

অনন্তর মহর্ষি ভগবান বশিষ্ঠ যখন দেখি- 
লেন যে,ভরত শোক-সম্তাপে একান্ত কাতর 
হইয়া অধোমুখে চরপাগ্র দ্বারা ভূমি বিলি- 
খিত করিতেছেন, তখন তিনি সাস্বনা বাক্যে 
কহিলেন, বস! যে ব্যক্তি বিপৎ-কাঁলেও 
মোহাভিভূত না হইয়া ধৈর্য্য অবলম্বন পূর্বক 
অবশ্ঠ-কর্তভব্য কর্ন সম্পাদন করিতে পারেন, 
জ্ঞানী ব্যক্তিরা তাছাকেই পণ্ডিত বলিয়া 
থাকেন; অতএব, রাজকুমার! এক্ষণে তুমি 
ধৈর্য্য অবলম্বন পূর্ববক হৃদয়-ব্যথা বিদুরিত 
করিয়া, অসংমুঢ় হৃদয়ে পিতার ওর্ধা-দেহিক' 
ক্রিয়া-কলাপ সম্পন্ন কর। 

রাজকুমার! মহাত্সা রামচন্দ্র সন্ন্যাস অব- 
লম্বন পূর্ববক বনগমন করিলে, তোমার অনুপ- 
স্থিতিকালে তোমার পিত! প্রিয়তম প্রাণ 
পরিত্যাগ পূর্বক পরলোকে গমন করিয়া" 
ছেন। তোমার স্বৃত পিতা ধর্ম্মাত্বা ও লোঁক- 
নাথ; তোম] ব্যতিরেকে কিরূপে অনাথের 
ন্যায় তাহার দহন-বহন-ক্রিয়া হইতে পারে ! 
আমর! এই সমুদায় পর্ধ্যালোচন! করিয়া, 
তোঁমাঁর পিতার মৃত শরীর তৈলৈদ্রোণীতে 
নিক্ষেপ করিয়া রাখিয়াছি। বস! এক্ষণে 
তোমার পিতার দহন-বহনাদগি ক্রিয়া সম্পা-' 
দন করা তোমার কর্তব্য হইতেছে। বস! 





টি 


টি 








২৪২ 


তুমি এক্ষণে শোক পরিত্যাগ পূর্বক তোমার 
মাতৃগণের সান্তনা কর; যে বিষয় অবশ্যাস্তাবী, 
সে বিষয়ের নিমিত্ত শোক করা তোমার 
স্থায় অসাধারণ-বুদ্ধিমান জ্ঞানবান তত্বদর্শী 
মহাতআ্মার কর্তব্য নহে। অতএব রাজকুমার ! 
তুমি এক্ষণে স্বয়ংই আপনাকে স্শ্ির কর; 
অজ্ঞান মূর্থ ব্যক্তির ন্যায় কার্ধ্য কর! তোমার 
উচিত হইতেছে না। রঘুনন্দন! কাল অতীব 
বলবান ; কালকে অতিক্রম কর! কাহারও 
সাধ্য.নছে ; আমাদের সকলকেই এক সময় 
জীবন বিসর্জন করিতে হইবে ; অতএব এ 
নিমিত্ত শোক কর! তোমার উচিত হইতেছে 
না। রাজকুমার! এক্ষণে তুমি পৃথিবীর 
অধ্ধীশ্বর ; এই রাঁজমহিষীরা পতি-বিয়োগে 
একান্ত-ছুঃখাভিভূত, হতচেতন ও আহার- 
নিদ্রোভাঁবে নিতান্ত-বিপন্ন হইয়াছেন; এক্ষণে 
ইহাদের প্রতি ওদাস্য কর! তোমার কোন 
ক্রমেই কর্তব্য হইতেছে না। 

রাজকুমার ! অধুনা ধৈর্য্য অবলম্বন পূর্বক 
ছ্বিজগণ-প্রদর্শিত ক্রম-অনুসারে, তুমি অনতি- 
বিলম্বে তোমার পিতার অস্ত্যেষ্িক্রিয়া.কলাপ 
- সম্পাদন কর; এ সময় বিষধ হওয়া! তোমার 

উচিত হইতেছে না। | 


' একাশীতিতম সর্থ। 





ভরত-বিলাপ। 
ধীমান ভরত, বশিষ্টের যুখে ঈদৃশ বাক্য 
অবণ করিয়া! তাহার প্রতি দৃষ্টিপাত পূর্ববক 


রামায়ণ। 


ছুঃখার্ত হৃদয়ে কহিলেন, ভগবন! আপনি 
যেরূপ বলিতেছেন, তাহাতে আমার হৃদয় 
বিদীর্ণ হইয়া যাইতেছে! সর্ব-গুণ-সম্পন্ন 
জ্যে্টভ্রাতা, লোকনাথ রামচন্দ্র বিদ্যমান 
থাকিতে, আমাকে কিরূপে পৃথিবীর অধীশ্বর 
বল! যাইতে পারে! যাহা হউক, এক্ষণে 
আমার পিতা যে স্থানে আছেন, আপনার! 
আমাকে স্নেই স্থানে লইয়! চলুন; আমি 
আপনাদের সহিত সমবেত ও পরবশ হইয়া 
পিতার সংস্কার করিব; পিতার কলেবর দর্শনে 
যদি আমার হৃদয় সহত্ধ! বিদীর্ণ হুইয়া না 
যায়, তাহা হইলে আমি পিতার আন্ত্েটি- 
ক্রিয়া করিতে সমর্থ হইব ; আপনারা! আমার 
স্বৃত পিতাঁকে দেখাইয়। দিউন। 

অনন্তর বশিষ্ঠ প্রভৃতি রাজমন্ত্রিগণ, তৈল- 
ভ্রোণী-স্থিত মৃত মহারাজের নিকট ভরতকে 
লইয়! গেলেন। এই সময় সার্দত্রিশত রাজ- 
মহিষী, মৃত মহারাজকে দর্শন করিবার নিমিত্ত 
ভরতের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। শোকার্ড- 
হৃদয় ভরত রাজমহছিলাগণের সহিত-রাষ- 
মাতা কৌশল্যার ভবনে প্রবেশ পূর্ববক মৃত ;" 
মহারাজকে দর্শন করিলেন । তিনি প্রভা- 
বিহীন গতাহথ মহারাজকে দর্শন করিবামাত্র, 
“হা মহারাজ!” এই কথ! বলিয়াই চীৎকার 
পূর্বক হুত-চৈতন্য হইয়া ধরাতলে নিপতিত 
হইলেন। কিয়ৎক্ষণ পরে তিনি পুনর্ধবার 
সংজ্ঞা লাভ করিয়া ছুঃখ-শোকাকুলিত-হৃদয়ে 
পিতাকে জীবিতের ন্যায় জ্ঞান করিয়! বলিতে 
লাগিলেন, মহারাজ! উত্থিত হউন! কি 
নিমিত শয়ন করিয়া রহিয়াছেন! মহাসত্ব! 














অযোধ্যাকাণ্ড। 


২৪৩ 





আমি আপনকার আজ্ঞানুসারে ত্বরান্বিত হইয়া 
শক্রত্বের সহিত উপস্থিত হুইয়াছি। পিত! 
আমার মাতামহ আপনাকে কুশল-বার্তা 
জিজ্ঞানা করিয়াছেন; আমার মাতুল যুধা- 
জিৎও আপনাকে অবনত অন্তকে প্রণাম 
জানাইয়! কুশল প্রশ্ন করিয়াছেন। পিত! 
আমি যে কোন স্থান হইতে উপস্থিত হইয়া 
প্রণাম করিবামাত্রই, পূর্বে আপনি প্রীত- 
হৃদয়ে আমাকে ক্রোড়ে লইয়া আমার মস্তকে 
আত্রাণ পূর্ববক সমাদর করিতেন! সেই আমি 
এক্ষণে আঁপনকার শ্রীচরণের নিকট উপস্থিত 
হইয়াছি ; আপনি কি নিমিত্ত আমার সহিত 
কথা কহিতেছেন না! পিত ! আমি আপন- 
কার চরণে কোন অপরাধে অপরাধী নহি; 
আমি কিছুই জানি না; আপনি আমার প্রতি 
প্রসন্থ হউন। মহারাজ! আর্য রামচন্দ্রই 
ধন্য! তিনি আপনকার আজ্ঞা প্রতিপালন 
করিতেছেন; মহাত্মা লক্ষমণও ধন্য! তিনি 
নির্বাসিত মহাত্মা রামচন্দ্রের পশ্চাৎ পশ্চাৎ 
গমন্র করিয়াছেন ; কিন্তু পিত ! আমি অধন্য 
ও অকৃত-পুণ্য; আপনি আমার প্রতি মন্তযুমান 
ও কোপাবিষ্ট হইয়া, অতীব ছুঃখাবেগে প্রাণ 
পরিত্যাগ করিয়াছেন, সন্দেহ নাই । আমার 
বোধ হয়, আর্য্য রামচন্দ্র ও লক্ষণ আপনকার 
 ম্বত্যু-বিবরণ জানিতে পারেন নাই; তাহার! 
যদ্দি জানিতে পারিতেন, তাহা হইলে ছুঃখিত- 
হৃদয়ে বন-পরিত্যাগ পূর্ববক এখানে না আসিয়া 
থাকিতে পারিতেন না। মহারাজ! যদি জন- 
নীর দোষে আমি আপনকার অশ্রিয় হইয়া 
থাকি, ঘদি আমার সহিত কথা কহিতে 


আপনকার স্বণা হয়, তাহ! হইলে. অন্তত 
কুমার শক্রত্মের মহিতও সম্ভাষণ করা আপন- 
কার উচিত হুইতেছে। মহারাজ! আপনি 
স্ত্রীলোকের বাক্যে মহাত্মা রামচন্দ্র .ও 
লক্ষাণকে চীর-চীবর পরাইয়! নির্বাসন পৃর্ববক 
কি নিমিত্ত ন্বর্গারোহণ করিলেন! রাজ- 
মহিষী-গণ, মহাত্মা ভরতের ঈদৃশ বিলাপ- 
বাক্য শ্রবণ করিয়া অতীব দুঃখার্ত হৃদয়ে 
রোদন করিতে লাগিলেন। 

শোকাকুলিত ভরত এইরূপে বিলাপ 
করিতেছেন দেখিয়া, তত্বদশী ভগবান বশিষ্ঠ ও 
জাবালি কহিলেন, রাজকুমার !তুমি জ্ঞানবান; 
এরূপ'শোকাভিভূত হওয়া তোমার উচিত 
হইতেছে না। মহারাজও শোচনীয় নহেন) 
এক্ষণে তুমি শোক মোহ পরিত্যাগ পূর্ব্বক 
পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সমাধান কর । স্সেহা-. 
কুলিত বন্ধুগণ ও স্থহ্্গণ শোক-সন্তপ্ত- 
হৃদয়ে নিরন্তর অশ্রপাঁত করিলে, ন্বর্গগত 
ব্যক্তি অধঃপতিত হয়েন। পুরুষসিংহ ! আমরা 
শুনিয়াছি, পূর্ববকালে ভূরিছ্যুন্ন নামে পরম 
ধান্দিক রাজা, নিজ পুণ্য কর্মমদ্রারা হ্বরলোকে 


গমন করিয়াছিলেন ; পরে তাহার বন্ধু-বর্গের | | 


নিরন্তর-নিপতিত শোকাশ্র দ্বারা তাহার সমু-। | 
দায় পুণ্যপুঞ্জ ক্ষয় হইলে, তিনি স্বর্গলোক 
হইতে অধঃপতিত হয়েন 1১৭ 

রাজকুমার! আমি এই কারণে বলিতেছি, | 
ভূমি পিতৃ-লেহ-জনিত শোক-তাপ পরিত্যাগ |. 


'কর। স্বর্গারূচ মহারাজকে পুনর্্বার অধো- 


গামী করা তোমার, উচিত্ব হইতেছে না। 
যদি তোমার পিতা শোকাগ্রি ছার! দগ্ধ ও 














২৪৪ 





দেবলোক হইতে বিচ্যুত হয়েন, তাহা“হইলে 
তিনি রোধাবেশে তোমাকে অভিশাপ প্রদান 
করিতে পারেন। অতএব উত্থিত হও, শোক 
করিও ন!। তোমার পিতা,পুণ্যপুঞ্জোপার্িত 
পুণ্য লোকে গমন করিয়াছেন; স্ৃতরাং তিনি 
শোঁচনীয় নহেন। রাম, লক্ষণ, ভরত ও শক্রুত্ব, 
সর্বন্র-বিখ্যাত এই চারি সমূজ্বল মহাত্মা, 
বাহার আত্মজ, তাহার মৃত্যু হইয়াছে, কিরূপে 
বলা যাইতে পারে! তোমর! চারি ভ্রাতা 
বর্ঘাত্বা, মহাত্বা, দেবকল্প, সব্ধ্বত্র বিখ্যাত এবং 
মহেন্ত্র ও বরুণ সদৃশ মহাসত্ব। যিনি আত্ম- 
স্বরূপ এই পুন্রচতুষ্টয় রাখিয়া গরিয়াছেন, 


তাহার মৃত্যু হইয়াছে, বল! যাঁইতে পাট ন1।' 


ধর্দ-মন্রজ্ঞ ভরত, মহর্ষি বশিষ্ঠের ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া শোক পরিহার পূর্বক 
কহিলেন, মহর্ষে! আমি বুঝিতে পারিতেছি, 
আপনার যাহা বলিতেছেন, তাহা! বিতথ 
নহে; পরন্ত বলবান পিতৃ-স্সেহ,। আমাকে 
মোহাতিভূত করিয়া ফেলিতেছে! আপনার! 
হিত-বাদী গুরু, আপনারা আমাকে নিবারণ 
করিতেছেন, স্ৃতরাং এক্ষণে আমি শোঁক সংব- 
রণ পূর্বক পিতার ওর্ধদেহিক ক্রিয়া! সম্পা- 
দন করিতেছি । সচিবগণ ! আপনারা আমার 
পিতার সতকারের ন্মিত যথাবিহিত দ্রব্য- 
সামগ্রী,সকল আয়োজন করুন| 

রাজকুমার ভরত, পুরোহিত গণের সহিত 
ও মন্ত্রিগণের. সহিত এইরূপ কথোপকথন 
করিতেছেন, এমন সময়, তাহাদের পক্ষে শত- 
যামার ন্যায় দীর্ঘতম! ত্রিযাঁমা সমুপস্থিত হইল। 








রাষায়ণ। 


 দ্যশীতিতম সর্গ। 


ভরতের সভা-প্রবেশ। 


অনস্তর সেই রজনী প্রভাত হইলে সূত, 
মাঁগধ ও বন্দিগণ নিদ্রাতিভূত ভরতকে জাগ- 
রিত করিবার নিমিত্ত মধুর স্বরে স্তব করিতে 
আরন্ত করিলেন। এই সময় মহাশব্ে ছুন্দুভি- 
ধ্বনি হইয়া উঠিল; স্থ্মধুর বেণুধবনি ও শঙ- 
ধ্বনি প্রশ্বীপিত হইয়া সকলের মন আক- 
বণ করিল। স্থমহান স্থগস্ভীর তৃষ্য-নির্ধঘোষ, 
রাজপুরী পরিপূরিত করিয়া শোক-ব্যাকুলিত- 
হুদয় ভরতকে প্রতিবোধিত করিল। ভরত 
সমুদায় প্রবোধন-ধ্বনি নিবারণ পুর্রবক কহি- 
লেন, গ্রতিবোৌধকগণ ! আমি রাজা নহি; 
তোমরা আমার সহিত রাজোচিত ব্যবহার 
করিও না। মহাত্মা ভরত এইরূপে সমুদায় 
প্রতিষেধ করিয়! শক্রত্থকে কহিলেন, শক্রত্ব ! 
এই দেখ,কৈকেয়ী লোক-বিগর্থিত কর্ম করিয়া 
আমার মস্তকে এই অযশো-ভার নিক্ষেপ 
করিয়াছেন! আমি নিরপরাধ; ম্বতরাং 
আমার পক্ষে ইহ! অসহ্থ হইয়া উঠিয়াছে। 
আমার পিতার অভাবে এক্ষণে কুলক্রমাগতা৷ 
রাজল্ষমী, কর্ণ-বিরহিতা নৌকার ন্যায় ইত- 
স্তত পরিভ্রমণ করিতেছেন ! 

রাজ-মহিলাগণ ভরতকে এইরূপে পুনঃ 
পুন বিলাপ করিতে দেখিয়া শোকার্ত-হৃদয়ে 
রোদন করিতে লাগিলেন 

এদিকে বেদবিৎ মহর্ষি বশিষ্ঠ হিতাহিত 
মনত্রণা করিবার মিমিত তরতকে লইয়া! রাজ- 





অযোধ্যাকাণ্ড। 





২৪৫ 





সভায় প্রবেশ করিলেন। এই সভামগুপ, 
মণি'মপ্ডিত-শাতকুস্তময় শত কুস্তে বিমণ্ডিত। 

বৃহস্পতি যেরূপ দেবরাঁজের সহিত একত্র 
হইয়া স্বধন্মী নামে দেবসভাতে প্রবেশ করেন, 
মহর্ষি বশিষ্ঠও সেইরূপ ভরতের সহিত 
রাজ-সভায় প্রবেশ করিয়া নানা-রত্ব-বিভূষিত 
মহাহ্‌ আস্তরণে সমাচ্ছাদিত ভদ্রীসনে উপ- 
বেশন পূর্বক স্মন্ত্র জৈমিনি স্বর্ণ বিজয় 
প্রভৃতি মন্ত্রিগণকে ও অন্যান্য শ্রধান প্রধান 
বিদ্যাবিশারদ ত্রাহ্মণগণকে আহ্বান পূর্বক 
আনয়ন করিলেন। সভায় উপবিষ্ট ভরত ও 
শত্রন্বকে দর্শন করিবাঁর নিষিত্ত চতুর্দিক 
হইতে জন-সমূহ আগমন করিতে লাণিল। 
জনগণ কৌতুহলাক্রান্ত হইয়া, যে সময়ে 
সভার অভিমুখে ধাবমান হয়, সেই সময় 
সুমহান কোলাহল শব্দ হইতে আর্ত হইল। 
প্রজাগণ পুরোহিত ও মন্ত্রিগণের সহিত 
মহাত্মা ভরতকে সভায় উপবিষ্ট দেখিয়া, 
মহারাজ দশরথ সভায় সমাসীন হইলে 
যেরূপ আনন্দিত হইত, সেইরূপ আনন্দ 
. প্রকাঁশ করিতে লাগিল। 

রাজগণ, গুরুগণ, মন্ত্রিগণ ও প্রজাগণে 
পরিপূর্ণা,রত্ব-মণ্ডিত-মগিময়-মহাহ-আঁসন-সমু- 
দায়ে সমুজ্জ্বলা, দশরথ-হৃত-স্থশোভিত1 সেই 
রাজনভা, দশরথাধিষ্িতার ন্যায় রমণীয় 
শোভা ধারণ করিল। 


৬২ 


* ব্র্যশীতিতম সর্থ। 


রঙ ৬ 





দ্শরগ-সংস্কার। 


ভনন্তর যখন সভামণ্ডপ জনগণে পরি- 
পূর্ণ হইল, দিবাকরও সমুদিত হইলেন, তখন 
মহর্ষি বশিষ্ঠ রাজকুমার'ভরতকে এবং সমুদায় 
মন্ত্রিগণকে সম্বোধন পূর্বক কহিলেন, এই 
সমুদায় প্রকৃতিগণ ও প্রধান প্রধান নাগরিক- 
গণ মহারাজের সতকারোপধুক্ত দ্রেব্য-সামগ্রী 
সকল আহরণ পূর্ধবক উপস্থিত হইয়াছেন। 
বৎস ভরত !. শীত্র উখ্থিত হও ; কালাতিজ্রম 
রুরিও,না । এক্ষণে ন্যায়ানুসারে ভুরি-পরি- 
মাণে দক্ষিণ! প্রদান সহকারে তুমি যথারীতি 
পিতাঁর সংস্কার কর। মহারাজের হোতা 
বেদ-বেদাঙ্গ-পারদশাঁ জাবালি প্রভৃতি মুনিগণ 
অগ্নিহোত্র লইয়া এই উপস্থিত হইয়াছেন. 
তোমার পিতার সৎকারের নিমিত্ত এই সমু- 
দায় ভূত্যগণ স্মগন্ধিকাষ্ঠ আহরণ পূর্বক 
দণ্ডায়মান হইয়া প্রতীক্ষা করিতেছে; চিতান্নি 
সমুজ্্বল করিবার নিমিত্ত এই সমুদায় ঘ্বৃতপূর্ণ, 
তৈলপুর্ণ ও বসাপূর্ণ কুস্ত স্থড্জিত রহিয়াছে; 
এই সমুদায় স্থগন্ধ দ্রব্য ও মাল্য আনীত 
হইয়াছে; এই সমস্ত, গন্ধতৈল, গস্ধদ্ব্য 
ও অগুরু-ধূপ প্রস্তত রহিয়াছে; তোমার 
পিতার বহন কার্যের নিমিত্ত এই রত্ব-বিম- 
গ্িতা শিবিকাও সুসজ্জীকৃত হইয়াঁছে। 

রাজকুমার ! তুমি এই শিবিকায় মহা 
রাজকে শয়ন করাইয়া শিরিকা উৎক্ষেপণ, 
ূর্ববক নগরের বাহিরে লইয়া চল। মহা- 














২৪৬ 


রামায়ণ। 





রাজের বহু-মানাম্পদ গুরু বাক্য-িন্যাস- 
হ্থনিপুণ মহর্ষি বশিষ্ঠ, এইরূপ বলিলে ভরত 
উত্তর করিলেন, মহর্ধে! আপনি দেবতা-্বরূপ 
মান্য ও আমার গুরুর গুরু ; আপনি যেরূপ 
আজ্ঞা করিতেছেন, আমি অনন্য-হৃদয়ে 
তাহাই সম্পাদন করিতেছি। মহর্ষি বশিষ্ঠ, 
মহাত্মা ভরতের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়। যার পর নাই আনন্দিত হইলেন। 
অনন্তর ভরত, অস্হা শোকাবেগ ধারণ 
পূর্বক মহারাজের মৃত শরীর আপাদ মস্তক 
নিরীক্ষণ করিলেন) পরস্থ তিনি, উচ্ছ্বসিত 
জল-নিধির জলবেগের ন্যায় সেই শোঁক-বেগ 
ধারণ করিয়! রাখিতে সমর্থ হইলেন ন1.। তিনি 
শত্রপত্মের সহিত কাতর:হৃদয়ে কম্পমান কলে- 
বরে পুনঃপুন বিলাপ করিতে করিতে মহা- 
রাজের মৃত শরীর শিবিকার উপরি স্থাপন 
করিলেন । অনন্তর তিনি শিবিকান্থিত মহা- 
রাজকে ষথাবিধানে বিবিধ অলম্কারে অলঙ্কৃত 
করিয়া মহার্থ বসন দ্বারা আচ্ছাদন পূর্ববক 
মাল্য দ্বার! বিভূষিত করিলেন । পরে তছুপরি 
স্থুরভি গন্ধপুজ্প বিকীর্ণ করিয়া দিব্য ধূপে 
স্থবাসিত করিলেন। তৎপরে তিনি ও শত্রত্র 
শিবিকা! উত্থাপিত করিয়া, “হা মহারাজ ! 
আমাদিগকে পরিত্যাগ করিয়া কোথায় গমন 
করিতেছেন! এই কথা বলিয়া পুনঃপুন রোদন 
করিতে করিতে বহন-কার্ধ্যে প্ররত্ত হইলেন । 
শোকার্ড ভরত, বহন-কালে বিলাপ 
বাক্যে কহিতে লাগিলেন, মহারাজ! আপনি 
এ কি করিলেন! আমাকে মাতুলালয়ে প্রেরণ 
করিয়াছিলেন) আমি উপস্থিত ন! হইতে 


হইতেই মহাবল ধর্পজ্ঞ রামচন্দ্রকে এবং 
লক্ষমণকে নির্বাসিত করিয়া, পুরুষ-সিংহ- 
রামচন্দ্র-বিহীন এই ছুঃখিত জনগণকে পরি- 
ত্যাগ করিয়া! কোথায় গমন করিতেছেন ! 
পিত! আপন ম্বর্গে গমন করিলেন! আর্ধ্য 
রামচন্দ্র বনবাসপী হইলেন! এক্ষণে কোন্‌ 
ব্যক্তি. এই অযোধ্যার যোগক্ষেমক্ক ও রক্ষণা- 
বেক্ষণ করিবে! মহারাজ! এক্ষণে পৃথিবী 
বিধবা হইলেন! এই নগরী আপন! ব্যতি- 
রেকে নিশানাথ-বিরহিতা নিশার হ্যায় শোভা- 
বিহীন] হইয়। পড়িয়াছে! 

ভরত এইরূপে রোদন করিতেছেন, 
ইত্যবসরে ভূত্যগণ বশিষ্ঠের আজ্জানুসারে 
তাহার স্বন্ধ হইতে শিবিক! গ্রহণ পূর্বক 
ক্রুততর বেগে গমন করিতে লাগিল; তাহার! 
ছুঃখিত হাদয়ে বাম্প-বারি প্ররিত্যাগ করিতে 
করিতে শিবিকাশ্ছিত ম্বৃত মহারাঁজকে বহুন 
করিয়া লইয়া চলিল; শোক-বিহ্বল অপর 
রাজ-ভৃত্যগণ রোদন করিতে করিতে শ্বেত- 
চ্ছত্র ও বালব্যজন লইয়া অগ্রে অণ্রে চলিল; 
জাবালি প্রভৃতি দ্বিজগণ-কর্তৃক হুতপূর্বব , 
দীপ্যমান অগ্নিহোত্র-হুতাশন মহারাজের 
অগ্নে অগ্রে নীত হইতে লাগিল; মহারাজের 
অগ্রি-শরণ হইতে যে সমুদায় অন্যান্য অগ্নি 
বহিষ্কৃত কর! হইয়াছিল, খত্বিগ্গণ ও যাঁজক- 
গ্রণ তাহাতেও যথাবিধানে হোম করিয়া সেই | 
অম্নিও সমভিব্যাহারে লইয়। চলিলেন ; দীন 
ও অনাথ জনগণকে বিতরণ করিবার নিমিত্ত 


সুবর্ণ ও রত্বে পরিপূর্ণ বনুসংখ্যক শকটও 


* অলন্ধ বন্থর লাভ ও লঙ্ববন্তর রক্ষাকে যোগক্ষেম বলে। 

















অযোধ্যাকাণ্ড। 





সমভিব্যাহারে নীত হইল ; এতঘ্যতীত বন্ু- 
খ্যক প্রেষ্যগ্ঘণ মহারাজের ও্ধদেহিক 
দানের নিমিত্ত বহুবিধ রত্ব-সমূহও লইয়া! 
যাইতে লাগিল) সত, মাগধ ও বন্দিগণ 
সমধুর স্বরে মহারাজের সৎকর্ম ও গুণ-গ্রামের 
প্রশংসা করিতে করিতে অগ্রে অশ্ত্রে গমন 
করিতে লাগিল; সর্ধাগ্রগামী কতকগুলি 
ভৃত্য পথিমধ্যে স্বর্ণ, রৌপ্য ও বিবিধ বস্ত্র 
বিকীর্ণ করিতে করিতে চলিল।' 
অন্তঃপুরচারিণী মহিলার মহারাজের 
মৃত্ু-সময়ে যেরূপ আর্তনাদ করিয়াছিলেন, 
এক্ষণে নিরহ্‌্রণ সময়েও সেইরূপ বিপুল 
আর্তনাদ করিতে লাগিলেন। পুরবাসী 
আবাল বৃদ্ধ বনিতা, সরুলেই মহারাজের 
সত দেহের অনুগমন পূর্ববক নগরের বহির্দেশে 
চলিল। ছুঃখ-শোক-সমাকুল ভরত ও শক্রুত্ব 
রোদন করিতে করিতে শিবিক! ধারণ পূর্ববক 
গমন করিতে লাগিলেন। কৌশল্যা হুমিত্রা 
কৈকেয়ী প্রভৃতি সার্দাত্রিশত রাজমহিষী আলু- 
লায়িত ,কেশে কুররীর ন্যায় চীৎকার ও 
.| রোদন করিতে করিতে স্বৃত শরীরের অনু- 
গমনে প্রবৃত্ত হইলেন। এই সময়ে জৌক্ষী- 
দিগের তার স্বরের ন্যায় 'এককালে সহত্র 
সহত্র মহিলার দারুণ আর্তনাদ শ্রগতি-গোচর 
হইতে লাগিল। 
অনন্তর অনুচরগণ মরযৃ-তীরবর্ভা নির্জন 
শাল প্রদেশে অগুরু ও চন্দন কাষ্ঠ ছার! 


মহারাজের চিতা প্রস্তাত করিল। পরে এঁ' 


চিতায় তাহীর! যথাবিধানে কালীয়ক নাষক 
শুগন্ধ-ছেধ্য, পদ্মকাষ্ঠ, উশীর ও স্বপাল প্রদান 


যথাবিধানে বস-সমেত ধেন্ু উৎসর্গ করি- |: 


২৪৭ 


করিতে লাগিল । কেহ কেহ চন্দন ও অগ্ুরচর 
নির্যাস, সরল-কাষ্ঠ ও দেবদারু-কাষ্ঠ চিতার 
উপরি নিক্ষেপ করিল। পরে তাহাতে 
নানাবিধ স্বগন্ধদ্রব্যও নিক্ষিপ্ত হইল। ভরত 
ও শব্রত্ব বন্ধুগণের সহিত সমবেত হুইয়। 
শোক-ব্যাকুলিত হৃদয়ে শিবিক! হইতে মহা- 
রাজের শরীর উভোলন পূর্বক তাহাকে ক্ষৌম 
বসন পরিধান করাইয়া চিতামধ্যে শয়ন 
করাইলেন। অনন্তর।ব্রাহ্মণগণ তদুপরি যজ্ঞ- 
পাত্র ও চরু প্রদান করিলেন; পরে তাহারা 
যথাবিধানে যথাস্থানে অগ্মিত্রয় বিন্যাস পুর্ববক 
মন্ত্র পাঠ করিয়া ক্রুব উদ্যত করিলেন; তৎ- 
গরে সাহার! মন্ত্র পাঠ করিতে করিতে 
কুম্থমসমবেত আজ্য দ্বারা হোম করিয়! 
পবিদ্ঞ দ্বারা যক্তপাত্র মার্জন পূর্বক চিতা- 
মধ্যে নিক্ষেপ করিলেন। ৃ 
ব্রাহ্মণগণ এইরূপে অস্ত্যে্টিক্রিয়া সমা- 
ধান পর্ববক ভ্রুকৃ, শ্রুব, চমস, যুষল, উদুখল, 
অরণি ও পবিত্র, এতৎ-সমুদায় যথাবিধানে 
মহারাজের অঙ্গবিশেষে স্থাপন করিলেন। 
অনন্তর তাহারা একটি পবিত্র পশুকে মন্ত্রে 
সংস্কার করিয়! পাক পূর্বক অন্নের আস্তরণ |; 
দিয়া মহারাজের চতুর্দিকে নিক্ষেপ করিতে | 
লাগিলেন। তাহারা প্রথমে চিতা-্ুমির |! 
চতুর্দিক লাঙ্গল দ্বারা কর্ষণ করিয়া! তদুনস্তর |: 


লেন। 
অনস্তর ভরত ও শত্রু, বন্ুগণের সহিত 





যমবেত হইয়া! বত, তৈল ও বস। দ্বারা চিতা-' 


কাষ্ঠ-সমুদায় পরিষিক্ত করিয়া উত্তমরূপে 





৪. 


228258282 





২৪৮ 


. রামায়ণ। 





চিতা প্রদ্ালিত করিলেন । এই সময়, চিতা- 
বহি প্রনৃদ্ধ হইয়! প্রন্বলিত হইতে লাগিল; 
মহাশিখা-সম্পন্ন মহাবহি মহারাজের শরীর 
দগ্ধ করিতে লাগিল। বেদান্তপারদশাঁ গুরু- 
গণ কর্তৃক এইরূপে যথাবিধানে সংস্কৃত মহা- 
রাজ, পুণ্যাত্বা যাগশীলদিগের প্রাপ্য পরম 
স্থানে গমন করিলেন। ধৃম-বিভূষিত মহা 
সমিদ্ধ অগ্নিও মৃত শরীর দহন করিতে করিতে 
সমধিক প্রস্ুলিত হইতে ।লাগিল। রাজমহিলা- 
গণ চিতাগ্নি প্রভুলিত দেখিয়! কুররীর ন্যায় 
আর্ভনীদ করিতে লাগিলেন। 

“হা! নাথ! হা ভূমিপতে ! কি নিমিত্ত 
আমাদিগকে অনীথ করিয়। গমন কৃরিতে- 
ছেন!» এই বলিয়া ভরত, শক্রত্র, পৌরগণ ও 

| অন্যান্য বন্ধুগণ বিলাপ করিতে লাঁগিলেন। 


চতুরশীতিতম সর্গ। 


দশরথ-নতকার। 


অনস্তর ভরত কুম্নম-মাল্য দ্বারা চিতা 
পরিপূর্ণ করিয়া বন্ধু-বান্ধবগণের সহিত, বিষ- 
পায়ী ব্যক্তির ন্যায় স্থলিত পদে" চিতা 
প্রদক্ষিণ করিলেন ।.পরে তিনি দুঃখে একান্ত 
'; কাতর হইয়া উদ্‌ভ্রাস্ত-হৃদয়ের ন্যায়--বিহবর- 
লের ন্যায় ধরণীতলে নিপতিত হইয়া পিতৃ- 
চরণে প্রণাম করিলেন। স্থহছদগণ তাহাকে 
এবাস্ত কাতর ও বিহ্বল-হৃদয় দেখিয়া বল 
পূর্বক উত্থাপন করিয়া সান্ত্বনা বাক্যে প্রযোধ 
দিতে লাগিলেন। তিনি পিতার সর্ধ গাত্রে 








প্রদীপ্ত অগ্নি প্রস্বলিত হইতে দেখিয়া দুঃখে 
একাস্ত অবসন্ন হইয়] বাহু উৎক্ষেপ পূর্ব্বক 
উচ্চৈঃস্বরে রোদন করিতে আরম্ত-করিলেন। 
তিনি ছুর্ব্বিষহ শোক-ছুঃখে একান্ত আক্রান্ত 
হইয়া, মদমণ্ত ব্যক্তির ন্যাঁয় স্থলিত বচনে 
দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে করিতে বাষ্প 
পরিত্যাগ পূর্ববক উচ্চৈঃস্বরে রোদন করিতে 
লাগিলেন । তিনি অতীব বিহ্বল হইয়া 
করুণা-পূর্ণ বিলাপ বাক্যে কহিতে লাগিলেন, 
পিত! আপনি আমাকে ষাহার হস্তে সমর্পণ 
করিতেন, সেই আর্য্য রামচন্দ্রও এক্ষাণে বন- 
গমন করিয়াছেন! যে অনাথা কৌশল্যাঁর 
পুত্র নির্বাসিত হইয়াছেন, আপনি তাহার 
একমাত্র গতি; এই সেই দেবী কৌশল্যা 
উপস্থিত রহিয়াছেন; আপনি কি নিমিত্ত 
ইহার সহিত সম্ভাষণ করিতেছেন না! 
ছুঃখার্ত ভরত এইরূপে বিলাপ করিতে 
করিতে যন্ত্রচ্যুত শক্র-ধ্বজের ন্যায় ধরাতলে 
নিপতিত হইলেন। পুর্বে রাজর্ষি যযাতি 
পুণ্যক্ষয় হেতু স্বর্গ হইতে অধংপতিত হইলে 


ধষিগণ যেমন তাহার সঙ্গে সঙ্গে অধোঁগামী | 


হইয়াঁছিলেন, পরিচারক পুরুষগণও সেইরূপ 
ভরতকে ভূমিতে পতিত হইতে দেখিয়া, সক- 
লেই শোকাকুলিত-হৃদয়ে নিপতিত হইতে 
লাগিলেন । পিতৃ-বৎসল শক্রত্মও ভরতকে 
অবনীতলে নিপতিত দেখিয়া, একান্ত কাতর 
ও হত-চৈতন্য-প্রায় হইলেন ; তিনি পিতার 
নিমিত্ত শোক করিতে করিতে উন্মত্বের ন্যায় 
নিপতিত হইয়া শিতার গুণ-সংকীর্তন পূর্বক 
বিলীপ করিতে লাগিলেন। তিনি কহিলেন, 


নর 


২ 





অযোধ্যাকাণ্ড। 





পিত ! আপনি যে স্ৃকুমার তরতকে বাল্যা- 
বস্থাবধি লালন-পালন করিয়া আসিয়াছেন, 
সেই ভরত এক্ষণে বিলাপ করিতেছেন ; 
আপনি পরিত্যাগ করিয়া কোথায় গমন 
করিলেন! পিত ! আপনি আমাদিগকে ভক্ষ্য 
ভোজ্য বসন ভূষণ প্রস্ৃতি দ্বারা যেরূপ 
প্রতিপালিত ও পরিবর্দিত করিয়াছেন, এক্ষণে 
কোন্‌ ব্যক্তি সেরূপ করিবে! হাঁয়! আমর! 
অসাধারণ-গুণ-সম্পন্ন পিতা হইতে বিষুক্ত 
ও দুঃখে সন্তপ্ত-হৃদয় হইলাম! এক্ষণে 
আমাদের হৃদয় সহত্রধ! বিদীর্ণ হইয়া যাই- 
তেছে।! 

মহারাজ! আপনি স্বর্গে গমন করিলেন ! 
আধ্য রামচন্দ্র নির্ধামিত ও অরণ্য-বাঁসী 
হইলেন! আমরা এক্ষণে জীবন ধারণ করিতে 
সমর্থ হইতেছি না ! আমরা অধুনা ছুতাঁশনে 
প্রবিষ্ট হইব! পিতৃ-বিরহিত ও ভ্রাতৃবিরহিত 
শুন্য অযোধ্যা-পুরীতে আমর! কোন ক্রমেই 
প্রবেশ. করিতে পারিব না) 
এই হুতাঁশন-মধ্যেই প্রবিষউ হই! ভরত ও 


| শক্রন্প, উদয় ভ্রাতার এইরূপ বিলাপ শ্রবণ 
করিয়া, পরিজনগণ সকলেই পুনর্ববার যার, 


পর নাই দুঃখ ও শোকে অভিভূত হইয়া 
পড়িলেন। 

অনন্তর শোঁক-পরিতাপে একান্ত শ্রাস্ত 
ও ক্লান্ত ভরত ও শত্রত্স, উভয়েই করুণ স্বরে 


বিলাপ ও ক্রন্দন করিয়! পরিশেষে মৌনাব-; 


লম্বন পূর্বক চিন্তায় নিমগ্ন হইলেন! 


রাজের প্রিয়তম পুরোহিত বশিষ্ঠ, উত্তয় 
ভ্রাতাকে ধ্যানে নিম্ন দেখিয়া ভরতকে 





৬৩ 


আমর! এক্ষণে 








উত্থাপিত করিলেন, এবং সাস্তবনা বাক্যে 
কহিলেন, বৎস! এই সমুদায় জগৎ সখ ও 
ছুঃখে পরিপূর্ণ; যে বিষয় অবশ্যস্তাবী, তাহার 
অন্যথ! কেছই করিতে পাঁরে না) অতএব 
এ বিষয়ে শোঁক ও পরিতাঁপ করা তোমার 
ন্যায় জ্ঞানী ব্যক্তির উচিত হইতেছে. ন!। 
মনুষ্য জম্ম পরিগ্রহ করিলে অবশ্যাই তাহার 
স্বত্যু হয়, এবং স্বৃত ব্যক্তির জম্মও অপরি- 
হরণীয় ; অতএব অপুরিহার্য্য বিষয়ের নিমিত্ত 
শোক করা, তোমার ন্যায় বুদ্ধিমান ব্যক্তির 
উচিত হইতেছে ন।। 

এদিকে স্থমন্ত্র, কাতর হৃদয়ে শক্রত্মকে 
ধ্রাতল,হইতে উত্থাপিত করিয়া, সর্ববভাতের 
জনম্ম-্বভ্যুর অবশ্যস্তাবিতা কীর্তন করিতে 
লাগিলেন। নয়নজল-পরিক্রিম্ন নর-সিংহ ভরত 
ও শকত্রত্ব এইরূপে উত্থিত হইয়া» বর্ষা-সলিল- 
ক্িন্ন ইন্দ্রধ্বজের ন্যায় শোঁতা-বিহীন হুইয়! 
পড়িলেন। 

বাষ্প-লোহিত-লোচন ভরত ও শত্রত্ব, 
নয়ন-জল মাঁজ্জন করিতেছেন, এমত সময় 
অমাত্যগণ উদক-প্রদানের নিমিত, তাহা-! 
দিগকে ত্বর] দিতে লাগিলেন। 





গঞ্চাশীতিতম সর্থ ৷ 





উদ্দকদান। ও 

শোঁকার্ড ধীমান.ভরত্ব, এইরূপে মহা" |: 
রাজের সৎকায় করিয়া, উদক-ক্রিয়। করিতে , 
প্রবৃত্ত হইলেন; তিনি জল-প্রদানেয় নিমিত 











২৫০ 


পুণ্য-সলিল। পুণ্যতমা মহ্ষিগ্ণ-নিষেবিতা 


সরযু-নদীতে গমন করিলেন । তিনি হ্থহ্- 
জ্জনে পরিৰৃত 'হইয়া, পবিত্র-তর্টিনী সরযুতে 
অবগাহন পূর্বক পিতার উদ্দেশে জলাঞ্জলি 
প্রদান করিতে লাগিলেন । 

মহাত্মা ভরত যে সময় জল-প্রদান করেন, 
সেই সময় বিপাশা, শতদ্র, গঙ্গা, যমুনা, 
সরম্বতী, চন্দ্রভাগ! ও অন্যান্য পবিভ্রতম! 
নদীর সেই স্থানে সান্নিধ্য হইল। মহাত্মা 
ভরত ও তাহার স্থহৃদগণ সেই সমুদায় পুণ্য- 
নদীর সলিলে দেবলোক-গত পিতার তর্পণ 
করিতে লাগিলেন) পুরোহিতগণ, অমাত্যগণ 
ও পৌরগণ, লকলেই মহারাজের উদ্দে্ঠে 


| যথা-বিধানে তর্পণ করিতে প্রবৃত্ত হইলেন। 





পৌঁরগণ ও জনপদ-বাসী জনগণ সক- 
লেই এইরূপে তর্পণ করিয়া, শোক-ভারা- 
ক্রান্ত ভরতকে পৃথক পৃথক আশ্বাস প্রদান 
করিতে লাখিলেন। মহানুভব ভরত অনু- 
চর-জনগণ-কর্তৃক আশ্বাসিত হইয়া, বিষণ 
হৃদয়ে তীহাদিগের সহিত অযোধ্যায় গমন 
করিতে লাগিলেন। 

মহাত্মা ভরত দূর হইতেই দীন-জন-সমা- 
কুল অযোধ্যাপুরী দর্শন করিয়া পৌরগণকে 
কহিলেন, মহারাজ,ন্বর্গারোহণ করিয়াছেন, 
আর্ধ্য রামচন্দ্র বনবাসী হইয়াছেন; এক্ষণে 
এই পুরী আমার পক্ষে নিরানন্দা ও শ্মশান- 
সদৃশী হইয়া পড়িয়াছে। এই পুরী এক্ষণে 
সৃত-পতি পত্বীর ন্যায়, চন্দ্রহীন বিভাবরীর 
ন্যায়, মহারাজ-বিহীন হইয়! শোভা-বিরছিত 
হইয়া পড়িয়াছে ! আমি এক্ষণে এই শৌভা- 








রামায়ণ। 


বিহীন অযৌধ্যাপুরী দর্শন করিতে অথবা 
ইহাতে প্রবেশ করিতে অভিলাষ করি না। 
আমি পিতৃ-দর্শন-লালসায় এই স্থানেই 
প্রায়োপবেশন করিব। এক্ষণে যখন আমার 
পিত! নাই,৬খন আমার জীবনেই বা প্রয়ো- 
জন কি! স্থখেই বাপ্রয়োজন কি! অধুন! 
আমি জীবন ধারণ করিতে ইচ্ছ! করি না; 
আমি মহারাজের অনুগামী হইব। 

অনন্তর 'মহারাজের মহামাত্য ধর্দমপাল, 
ভরতকে তাদৃশ বিলাপ করিতে দেখিয়া 
কহিলেন, রাজকুমার! মৃত ব্যক্তির নিমিত্ত 
শোক করা ও মোহাঁভিভূত হওয়া বৃথা ; ইহা! 
তোমারও অবিদিত নাই। অজ্ঞান ব্যক্তির 
ন্যায় এরূপ শোকাভিভূত হওয়া, তোমাঁর 
ন্যায় জ্ঞান-সম্পন্ন ব্যক্তির অনুরূপ হইতেছে 
না। ভরত! তুমি নির্বন্ধাতিশয় সহকারে 
এতদূর শোক করিও না| সমুদায় স্বজন- 
গণ বিনষ্ট হইলেও পণ্ডিতগ্রণ শোকাকুলিত 
হয়েন না। শোক ও রোদন করিলে যদি 
মৃত ব্যক্তি পুনজ্জাঁবিত হয়, তাহ! হইলে 
আমর! সকলে মিলিয়া শোক ও পরিতাপ 
করিতে পারি। যখন জীবমাত্রকেই কলেবর 
পরিত্যাগ পূর্বক অবশ্যই গমন করিতে হইবে, 
তখন কাহারও মৃত্যু হইলে শোক করা ন্যায়ানু- 
গত হইতেছে না। 

রাজকুমার ! এক্ষণে আগমন কর» 
আইস, আমর! সকলে একত্র হইয়া! অযোধ্যায় 
প্রধেশ করি। আত্তবীয় স্বজন সকলেই শোকে 
সন্তপু-্বদয় হইয়৷ রহিয়াছেন ; তাহাদিগকে 
আশ্বাস প্রদ্ধান কর! তোমার কর্তব্য ; তুমি 











অযোধ্যাকাণ্ড। 


২৫১ 





স্বয়ং শোকের বশীভূত হইও না । ইহার 
পর স্বর্গগত মহারাজের বিধানানুরূপ শ্রাদ্ধ 
করা তোমার কর্তব্য। এক্ষণে তুমি আমা- 
দরের ও আমাদের বন্ধু-বাদ্ধবগণের সকলের 
নাথ; প্রজানাথ হইয়া এরূপ 'শৌকাকুলিত 
হওয়া, তোমার উচিত হইতেছে না। 

ধর্্মনিষ্ঠ ধর্্দপাল এইরূপ বাক্য বলিলে 
পরম-ধার্শিক ভরত অনুচর-বর্গের সহিত 
আনন্দ-পরিশূন্য অযোধ্যাপুরীতে প্রবেশ 
করিলেন; দেখিলেন, রাজধানী-স্থিত চত্বর, 
পথ, সমুদায়ই শুন্য ; বিপণ ও আঁপণ সমু 
দায়ই বিধ্বস্ত ; জমগণ সকলেই শোঁকাতুর ; 
এবং সকলেই দীনভাঁবে আর্তনাদ'করিতেছে। 

অনস্তর ভরত স্বজনগণে পরিরৃত হইয়া, 
অতীব ছুঃখাকুলিত হৃদয়ে, মহেন্দ্রকল্প-মহা- 
রাজ-পরিশুন্য, উৎসব-রহিত, হত-প্রভ রাজ- 
ভবনে প্রবিষ্ট হইলেন। 

প্রতাপবান ভরত, একান্ত কাতর হৃদয়ে 
পিতৃ-গৃহে প্রবেশ পূর্বক একমাত্র পিভৃ- 
বিনাশ-চিন্তায় নিমগ্ন থাকিয়া তৃণ বিস্তার 
_] পুর্ববক দশ দিবস তাহাতেই শয়ন করিলেন। 


যড়শীতিতম সর্গ। 


পা োশাপাপাক্টপ স্পিিপপ্স 


ভরত-তক্তি। 


অনস্তর দশাহ অতীত হইলে, রাঁজকুমার . 


ভরত শুচি হইয়। দ্বাদশিক শ্রাদ্ধ ও ত্রয়ো- 
দশিক শ্রাদ্ধ সম্পাদন করিলেন.। তিনি 


পিতারু উদ্দেশে ব্রাহ্মণ-গণকে বহুবিধ ধন-রত্ব 
মহার্ বসন ভূষণ মাতঙ্গ তুরঙ্গ ধেনু ছাগ 
দাস দাসী যান ভূমি গৃহ প্রতৃতি দান করিতে 
লাগিলেন। 

অনস্তর ত্রয়োদশ দিবস অতীত হইলে, 
মন্ত্রিগণ শেষ কার্ধ্য সমাধান পূর্বক সকলে 
একত্র হইয়া ভরতকে' পুনর্ধবার কহিলেন, 
রাজকুমার! যিনি আমাদের ভর্তা ও অধিপতি, 
তিনি এক্ষণে প্রিয়-পুত্র রামচন্দ্র ও লক্ষমণকে 
নির্বাসিত করিয়া স্বয়ং স্বর্গারোহণ করিয়া- 
ছেন; রাজকুমার! এই অরাজক প্রাজ্যে 
কোন বিপদ উপস্থিত না হইতে হইতেই, 
তুমি ধশ্মানুমারে আমাদিগের রাজ। হও। 
এই রাজমন্ত্রিগণ সকলেই এই সমস্ত অভি- 
যেকদ্রব্য দ্বারা তোমাকে রাজ্যে অভি- 
ষিক্ত করিতে ইচ্ছ৷ করিতেছেন ; এক্ষণে 
তুমি আপনাকে অভিষিক্ত করিয়া, পিতৃ- 
পৈতামহ রাজ্য গ্রহণ পূর্ববক আমাদিগকে 
রক্ষা কর। 

মন্ত্রিগণ এইরূপ কহিলে,মহানুভব মহাত্ম। 
ভরত মঙ্গলের নিমিত্ত আভিষেচনিক দ্রব্য | 
কল স্পর্শ করিয়৷ তাহাদিগকে কহিলেন, 
মন্ত্রিগণ। আমাদের বংশে রাজর্ধি মনু 
অবধি জ্যেষ্ঠ ভ্রাতাই রাজ-সিংহাসনে আরোহণ 
ূর্ববক রাজ্য-শাদন করিয়া আসিতেছেন। 
আপনার! আমাদের কুল-ধর্ম্মজ্ঞ, রাঁজনীতিজ্ঞ 
ওজ্ঞানী হুইয়াও কিনিমিত্ত এরূপ দাঁক্য 
বলিতেছেন! আমার বয়োজ্যেষ্ঠ'ও গুজোোষ্ঠ 
ভ্রাতা রাজধন্-রিশীরদ রাজীব'লোচন রাম-, 


চন্দ্রই রাঁজনিংহাসন প্রাপ্ত হইতে পারেন) 








৫২ 


আপনারা অন্য ব্যক্তিকে এই রাজসিংহাসনে 
বসাইবার চেষ্ট। করিতেছেন কেন ? মহানু- 
ভব রামচন্জ্রই' আমাদের রাজা হইবেন) 
আমি চতুর্দশ বৎমর বনে বাস করিব, মানস 
করিয়াছি। 

মন্ত্রিগণ ! আপনার! এক্ষণে সেনাগণকে 
স্থসজ্জিত হইতে আজ্ঞ। করুন; চলুন, আমরা! 
সকলে বনগমন করিয়া আমার জ্যেষ্টভ্রাতা 
রামচন্দ্রকে প্রত্যানয়ন করি; আমি এই সমু 
দায় অভিষেকদ্রব্য সমভিব্যাহারে লইয়া, 
আপনাদের সহিত গমন করিব ; সেই অরণ্য- 
মধ্যেই রাঁষচন্দ্রকে অভিষেক পূর্ব্বক ষজ্জীয় 
অগ্নির ম্যায় সম্মান সহকারে তাহীকে আনয়ন 
করিব! আমি কোন ক্রমেই রাজ্য-লোলুপা 
জননীর কামন! পূর্ণ করিব না; আমি ছূর্গম 
বনে বাধ করিব) মহাত্া রাঁমচন্দ্রই অযোধ্যায় 
রাজ! হইবেন। এক্ষণে আপনার শিল্পজীবি- 
জনগণের প্রতি আজ্ঞা করুন যে, তাহারা যেন 
অবিলম্বে উচ্চ-নীচ পথ মকল সমতল করে ; 
এবং দেশ-কালঙজ্ঞ, পথিজ্ঞ, ছুর্গবিচারক ও 
রক্ষক জনগণ সর্বাগ্রে গমন করুক। 

মহাত্ম! ভরত এইরূপ ধর্্ান্ুগত বাক্য 
কহিলে, রাজমন্ত্রিগণ সকলেই হর্ষে পুলকিত 
হইয়া কহিলেন, রাজকুমার! ভুমি. যেরূপ 


করি, সৌভাগ্য-লক্ষদী তোমার চির-সহচারিদী 


করিতে অভিলাধ করিতেছ, ইহাতে তোমার 





কথা কছিতেছ, তাহাতে আমর! আপীর্ববাদ 
হউন তুমি যে জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজ্য প্রদান, 


| .য়শঃলৌরভ, জগম্মগুল-ব্যাপী হইরে। রাজ-. 
] | কুমার! তৌম্ার এই অমৃতঙ্গম বচন শ্রাত্গ 





রামায়ণ। 





করিয়া, আমাদের নয়ন হইতে আনন্দ-বারি 
নিপতিত হইতেছে। 

অনন্তর অমাত্যগণ ও সদস্য জনগণ, সক- 
লেই রাজকুমার ভরতের মুখে ঈদৃশ যুক্তি-যুক্ত 
বাক্য শ্রবণ পুর্ববক প্রন্থষ্ট হৃদয়ে কহিলেন, 
রাজনন্দন! তুমি রামচন্দ্র যথার্থ ই ভক্তিমান! 
তোঁমার বাক্যান্ুারে আমর! এখনিই শিল্প- 
জীবী জনগণকে পথ প্রস্তত করিবার নিমিত্ত 
আদেশ করিতেছি। 


সপ্তাশীতিতম সর্গ। 





মার্ধ-সংস্কার। 

অনন্তর ভূমি-প্রদেশ-বিজ্ঞান-বিচক্ষণ-জন- 
গণ সুত্রকর্-বিশারদ-জনগণ, যন্ত্রকারকগণ, 
স্বকর্ম-সাধন-নিরত বলবান খনকগণ, কর্ম্মা- 
স্তিক শ্থপতিগণ, মার্গবিশারদ পুরুষগণ, 
যন্ত্-সঞ্চালন-বিশারদ পুরুষগণ, বর্দকিগণ, 
বৃক্ষ-তক্ষকগণ, বৃক্ষ-রোপকগণ, পথ.প্রদর্শক- 
গণ, কৃূপকারগ্ণণ, সতাকারগণ, বংশ-কর্মীকর" |. 
গণ, এবং বিশেষ বিশেষ কার্ধ্যে স্থদক্ষ অন্যান্য 
জনগণ, ভরতের অরণ্য-পরস্থানৌপযোগী পথ 
প্রস্তুত করিবার নিমিত্ত চতুর্দিক হইতে গমন 
করিতে লাগ্রিল। ইহারা বিষম ভূমি সকল 
সমতল করিয়া ফেলিল; এবং সম্মুখস্থিত বৃক্ষ- 
সমুদায় ছেদন করিতে লাগিল। মহানুভব |. 
ভয়তের. যাত্রা করিষার পুর্ব্বেই পথ পরি- 
দর্শনের নিমিত্ত সেনাপতি অগ্রে গমন করি- |. 











অযোধ্যাকাণ্ড। 





২৫৩ 





| পথিনির্মাণনিযুক্ত জনগণ, গমন-কালে 
এরূপ আনন্দ-ধ্বনি করিতে লাগিল যে, সক- 
লেরই মনে বৌধ হুইল, যেন পর্বব-কালীন 
মহাসাগরের প্রবল আোত মহাবেগে ধাবমান 
হইতেছে। বিবিধ-কর্্-বিশারদজনগণ, দাত্র 
খনিত্র পরশু প্রভৃতি বহুবিধ করণ (যন্ত্র) 
সমভিব্যাহারে গ্রহণ পূর্বক স্ব স্ব অধিকারে 
নিযুক্ত হইয়া, চতুর্দিকে গতিবিধি করিতে 
লাগিল। তাহার! গহন-বন-মধ্যে যথাবিধানে 
প্রশস্ত পথ প্রস্তত করিয়া, মধ্যে মধ্যে সেনা- 
নিবেশ-নির্নাণ করিতে লাগিল । 
কোন কোন ব্যক্তি পরশু দ্বারা শৈল- 
সদৃশ প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষ-সমুদায় ছেদন 
করিতে আরম্ভ করিল; কোন কোন ব্যক্তি 
বৃক্ষ-রহিত প্রদেশে পথি-প্রান্তে বৃক্ষ রোপণ 
করিতে লাগিল; কোন কোন ব্যক্তি কুঠার 
দ্বারা, টস্ক বার এবং দাত্র দ্বারা লতাঁবিতাঁন, 
গুল, কাশ, স্থাণু ও পর্ববত-সমূহ ছেদন 
করিতে আরম্ভ করিল; কোন কোন বলবান 
ব্যক্তি প্রবল বীরণ-স্তম্ব উম্মুলিত করিল; 
কেনি কোন ব্যক্তি কুদ্দাল দ্বার! ভূমিভাগ 
সমতল করিতে লাগিল ; কোন কোন ব্যক্তি 
কণ্টকাকীর্ণ ছুর্গম: স্থান পরিঙ্কার করিতে 
লাগিল; কোন কোন ব্যক্তি ক্রুর কণ্টক সমূ- 
দায় অপনয়ন করিল; কোন কোনব্যক্তি কূপ 
সমুদায় ও গর্ভ সমুদায় পাংগু দ্বারা পরিপূরিত 
করিতে লার্িল; কোন কোন ব্যক্তি উন্নত 
স্থান হইতে স্ৃতিকা লইয়া, নিন্ম স্থলে দিয়া 


সমতল ও স্থখ-গমন-যোগ্য করিল। ভরতের | 


আজ্ঞানুদারে খনকগণ আগ্রে গিয়া, পথের 





8285৮ 


ড৪ 


সন্মুখবর্তাঁ নদী-তীর-স্থিত উচ্চ ভূমি সমতল 
করিয়া, স্থানে হানে তীর্ঘ (ঘাট ) নির্মাণ 
করিল। তাহারা নদীর উপরি ও অন্যান্য জল- 
নির্গম-স্থানের উপরি সেতুবন্ধন করিতে আরস্ত 
করিল ; কোন কোন পর্বত খোদ্িত করিয়] 
তাহার মধ্য দিয়! পথ প্রস্তত করিতে লাগিল; 
কোন কোন পর্বত এককালে * দ্বিপ্তিত 
করিয়া তন্মধ্য দিয়া পথ নির্মিত হইতে 
লাগিল) স্থানে স্থানে অল্পকাল-মধ্যেই বছ- 
জল-পূর্ণ জলাশয়-সমূহও বিনিশ্মিত হইল। 

শিল্পকারগণ, স্থানে স্থানে নির্জল প্রাদেশে 
বিমল-সলিল-পুর্ণ, সাগর-সদৃশ-্থবিস্তীর্ণ, তীর্থ 
পঞ্চক তোরণ-পঞ্চক ও বেদ্রিকা-পঞ্চক ন্শো- 
ভিত, বৃহৎ বৃহৎ জলাশয়ও নিম্মাণ করিল ; 
মধ্যে মধ্যে বেদিকা-পরিবারিত বিবিধাঁকার 
্ুদ্রে জলাশয়-সমূহও বিনির্রিত হইল; এই 
বিস্তীর্ণ পথের মধ্যে মধ্যে স্থধা-ধবলিত কুট্টিম- 
সমূহ, বিকসিত-কুম্বম-রাজি-বিরাজিত বৃক্ষ- ৷ 
লতা-সমৃহ, নানাবর্ণ পতাকা-সমূহ ও মধুর- 
ভাষী বিহঙ্গম-সমূহ শোভা বিস্তার করিতে 
লাগিল) স্থানে স্থানে কুস্থম-মাল! ও চন্দনো- 
দক প্রদত্ত হইতে লাগিল। এইরূপে সেনা- 
গ্রণের গথ, স্বর্গপথের ম্যায় অসীম শোভা 
ধারণ করিল । 

যে সমুদায় হ্ুম্বাটু-বছু-ফল-মূল-সম্পন্ন 
রমণীয় প্রদেশে মহাত্বা ভরতের সেনা-নিবেশ 
মনোনীত হইয়াছিল) স্থপতি-কর্্ধ্যক্ষগণ 
রাজকুমার ভরতের আজ্ঞানুরূপ আজ্ঞ। দিয়া 
সেই সকল স্থান, উত্তমরূপে শোধিতঃ স্থ-. 

₹স্কত ও বিভূষিত করিতে ল্বগিলেন। .. 


সপ্ত 


২৫৪ 





রামায়ণ। 





অনস্তর বাস্তব-বিদ্যা-বিশারদ্ ব্যক্তিগণ 
প্রশস্ত নক্ষত্রে ও প্রশস্ত: মুহূর্তে মহাত্মা! ভর- 


“তের সেনা-দিবেশ-স্থান-নির্মাণের সূত্রপাত 


করিলেন । এই নিবেশ-স্থানের চতুর্দিকে বহু- 
সংখ্যক রক্ষক 'পুরুষ অবস্থান করিলেন। 
জল-সেকাদি দ্বার সেই স্থান ধুলি-শুন্য করা 
হইল। এই সমুদাঁয় সন্নিবেশ-স্থলে বিবিধ 
যন্ত্র, ইন্দ্রকীল, পরিখা, প্রতোলী, প্রাসাদ, 
সৌধ-প্রাকার ও যান সমুদায় শোভা বিস্তার 
করিতে লাগিল। এই সন্নিবেশের সম্মুখে 
পতাঁকা-বিমণ্ডিত মহাপথ স্থচারু রূপে বিনি- 
শত হইল । তত্রত্য গৃহ সমুদায় কপোত- 
পালিকা যুক্ত, সুর-সদন-সদৃশ, আকাঁশ-ভেদী 
ও সমৃচ্ছিত-পতাকা-বিমণ্ডিত। 

নিশাকালে ' চন্দ্র-তারা-বিমণ্ডিত নির্মল 
ছাঁয়া-পথ যেরূপ শোভা বিস্তার করে, শত- 
শত-শিল্পকর-বিনির্মিত বিবিধ-কানন-বিভূষিত 


! জাহুবী-তীর-পত্যস্ত-স্থবিস্তীর্ণ সেই পথ, সেই- 
| রূপ শোভা বিস্তার করিতে লাগিল। 


ৃ 


€ 





অফ্টাশীতিতম সর্গ । 


ভরত-প্রশংসা । | 
এদিকে রাজ-ধর্ম-বিশারদ মহাঁষশ] মহর্ষি 


বশিষ্ঠ, অনুচরবর্গে পরিবৃত হইয়া, রাজসভা-. 


মধ্যে প্রবিষ্ট হইলেন তিনি শুভ আস্তরণে 
সমলঙ্কৃত কাঞ্চনময় পীঠে উপবেশন পূর্বক 
অনুচরগণকে আদেশ করিলেন যে, তোমর। 
শীত্র কুমার ভরত, শক্রত্থ, হ্থমন্ত্র, যুধাজিত 


ও আর আঁর সমুদায় মন্ত্রিগণকে এবং ত্রাদ্ধণ- 
গ্রণকে, ক্ষত্রিয়-গণকে ও যোধ-পুরুষদিগকে 
এখাঁনে আনয়ন কর, বিশেষ কার্য্য উপস্থিত 
হইয়াছে। 

ধর্ঘমশীলমহর্ষি বশিষ্ঠের এইরূপ আদেশ 
বাক্য শ্রবণ করিবামাত্র চতুর্দিক হুইতে 
রথদ্বারা, অশ্বদ্বার ও গজদ্বারাঁ সকলেই 
সমাগত হইতে আরম্ভ করিলেন । এককালে 
বহুজন-সমাগমে তুমুল কোলাহল হইতে 
লাগিল; পূর্বেব মহারাজ দশরথকে সভা- 
প্রবেশ করিতে দেখিয়! প্রজাগণ যেরূপ আনন্দ 
প্রকাশ করিত, এক্ষণে রাজকুমার ভরতকে 
আগমন করিতে দেখিয়াও তাহারা সেইরূপ 
আনন্দ-কোলাহল করিতে লাগিল। 

তখন তিমি-নাগ-সমাঁকুল মণি-সঙ্থ-শর্ক- 
রাঁদি-পরিপূর্ণ স্তিমিত-জল সাগর সদৃশ সেই 
রাজসভা ভরত ও শক্রত্ম কর্তৃক স্থশোভিত 
হইয়া দশরথাধিষ্ঠিত সভার ন্যায় অপূর্বব 
শোভা ধারণ করিল। 

অনন্তর বুদ্ধি-সম্পন্ন সভাপতি মহর্ষি বশিষ্ঠ 
আর্ধ্যজন-সম্পূর্ণ, ভরত-দমলঙ্কৃত সেই সভার 
প্রতি দৃষ্টিপাত করিলেন ; দেখিলেন, আর্ধ্য- 
গণ সকলেই ন্যায়ানুসারে স্ব স্ব আসনে উপ- 
বিট হইয়াছেন ; কৃতবিদ্য-জন-পরিপূর্ণ ছু- 
মনোহর এই সভা, মেঘাবসানে পূর্ণ-শশধর- 
বিরাজিত। নক্ষব্র-মগুল-মণ্ডিতা রজনীর ন্যায় 
শোভ। ধারণ করিয়াছে । 

: রাঁজ-ধর্শজ্ঞ পুরোহিত বশিষ্ঠ সমুদায় 

প্রকৃতি, মণ্ডলের প্রতি দৃষ্টিপাত পুর্ববক 











অযোধ্যাকাণড। 





৫৫ 





রাজকুমার ভরতের মানসিক ভাব ও দৃঢ়তা 
অবগত. হইবার নিমিত্ত কহিলেন, রাজকুমার ! 
_ভরত! ধর্ম-নিষ্ঠ মহারাজ দশরথ সত্য 
রক্ষার নিমিত্ত তোমাকে এই ধন-রত্ব-সমা- 
কুল মহাসস্বদ্ধি-সম্পন্ন মহীমগুলপ্রদান করিয়া 
স্বরলোকে গমন করিয়াছেন । হৃধাংশু যেরূপ 
কান্তি পরিত্যাগ করেন না, ধর্-পরায়ণ রাম- 
চন্দ্রও সেইরূপ সত্যনিষ্ঠা পরিত্যাগ করেন 
নাই; তিনি পিতৃ-আজ্ঞা পালনের নিমিত্ত 
তোমাকে রাজ্য প্রদান করিয়া! বন-গমন 
করিয়াছেন। তোমার পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা, 
উভয়েই তোমাঁকে এই নিক্ষণ্টক রাজ্য দিয়! 
গিয়াছেন ; এক্ষণে তুমি অভিষিক্ত হুইয়া, 
অমাত্যগণকে পরিতুষ্ট পূর্বক এই রাজ্য 
ভোগ কর। পূর্ববদেশীয়, পশ্চিমদেশীয়, উত্তর- 
দেশীয়, দক্ষিণদেশীয়, কেরলদেশীয় ও সমুদ্র 
মধ্যবর্তি-দ্বীপস্থিত রাঁজগণ তোমাকে রত্ব 
উপহার প্রদান করুন। 

ভ্রাতৃ-ব্ুদল ভরত, এই বাক্য শ্রবণ 
করিবামাত্র শোকে অভিভূত হইলেন। তিনি 
1 ধর্মনিষ্ঠা প্রযুক্ত ধর্মের শরণাপঙ্গ হইয়া, মনে 
মনে রামচন্দ্রের চরণের আশ্রয় গ্রহণ করি- 
লেন। তিনি বাচ্প-গদগদ কণ্ঠে সভামধ্যে 
বিলাপ পূর্বক কলহ্‌ংস স্বরে পুরোহিত 
বশিষ্ঠকে তিরস্কার করিয়া কহিলেন, মহর্ষে ! 
যিনি ক্রন্ষচর্ধ্য অবলম্বন. করিয়াছেন, যিনি 
বিদ্যাম্নীত,সেই ধর্দ্দ-পরায়ণ ধীমান রামচন্দ্রের 
রাজ্য মাদৃশ কোন্‌ ব্যক্তি অপহরণ করিতে 
পারে! আমি মহারাজ দশরথের ওরসে 
জন্ম-পরিগ্রহ করিয়া, কিপ্ধূপে রাজ্যাঁপহারী 


হইব! এইরাজ্য ও আমি, আর্য রামচন্দ্রেরই 


অধীন; ঈদৃশ অবস্থায় ধর্মীনুগত বাক্য বলাই 
আপনকার কর্তব্য । দিলীপ ও নহুষ সদৃশ, 
জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, ধণ্দাত্মা, রঘুনন্দন রামচন্দ্রই 
পিতা দশরথের ন্যায় এই রাজ্যের অধিকারী । 

মহর্ষে! আমি যদি এই অনার্ধ্য-নিষেবিত 
অস্বর্গ্য গুরুতর পাঁপ-কর্ম্ম করি, তাহা হইলে 
আমি এই নির্মল ইচ্ষাকু-বংশের কুলাঙ্গার 
বলিয়া পরিগণিত হ্ই্‌ব | আমার জননী যে 
পাপ.কর্ম করিয়াছেন, তাহা কোন ক্রমেই 
আমার অভিমত ও অনুমোদিত নহে । আমি 
এখানে থাকিয়াও বনস্থিত সেই রামচক্দ্রের 
চরণে কৃতাঞ্জলিপুটে প্রণাম করিতেছি ; আর্য 
রামচন্দ্র যে পথে গমন করিয়াছেন, আমিও 
মেই পথে গমন করিতেছি । সেই পুরুষ- 
সিংহ রামচন্দ্র, ভ্রিলোকেরও একাধিপত্য 
পাঁইবার যোগ্য পাত্র। ূ 

মহর্ষে! আমি যদি আর্য্য রামচক্দ্রকে বন 
হইতে নিবর্তিত করিতে একান্তই অসমর্থ হই, 
তাহা হইলে আমিও লক্ষণের ন্যায় সেই 
স্থানেই বান. করিব। আমি, সর্বশ্রেষ্ঠ জ্যেষ্ঠ 
ভ্রাতা কমল-লোচন রামচন্দ্র ব্যতিরেকে কোন 
ক্রমে অযোধ্যায় বাম করিতে সমর্থ হইব 
না। আমার পিতা এই রাজ্য-ভোগ করিয়! 
গিয়াছেন; এক্ষণে ইহাতে আধ্য রামচক্দ্রেরই 
অধিকার। শুদ্র যেমন সাবিত্রীর অধিকারী 
নহে, সেইরূপ আমিও এই রাজলক্ষমীর অধি- 
কারী হইতে পারি না। আমার পিতা.লোঁক- 
নাথ দশরথ পরলোক গমন করিয়াছেন, এক্ষাণে. 
সেই পিতার ন্যায় জ্যেষ্ঠ দ্রাতাই আমার 











২৫৩৬ 


রামায়ণ। 





একমাত্র আশ্রয় ও একমাত্র গতি । অতএব 
মহর্ষে! আমি আর্য রামচন্দ্রকে, অরণ্য 
হইতে নিবর্তিত করিবার নিমিত্ত নিতীস্তই 
কৃত-নিশ্চয় হইয়াছি; আমি আপনাদের 
সমক্ষে নিশ্চয় করিয়া বলিতেছি, কোন 
ক্রমেই ইহার অন্যথ| হইবে না। আমি ইতি- 
পুর্ব্বেই খেতন-ভোগী কর্্মকর, কর্ধ্ান্তিক 
কর্মাকর ও বিদ্রিগণকেক পথ নির্মাণে নিযুক্ত 
করিয়! প্রেরণ করিয়াছি । এক্ষণে রামচন্দ্রকে 
প্রত্যানয়ন করিবার নিমিভ অরণ্যে যাল্রা 
করাই'আমার সর্ববতোভাবে অভিপ্রেত হই- 
তেছে। 

কুমার ভরতের মুখে ঈদৃশ ধর্্মানুগত 
বাঁক্য শ্রবণ করিয়া, সভাসদণণ সকলেই রাঁম- 
চন্্রকে স্মরণ পূর্বক আনন্দাশ্রু পরিত্যাগ 
করিতে লাগিলেম। সভাস্থিত মন্ত্রিগণ ও 
উপাধ্যায়গণ প্রহউ-হৃদয়ে ভুয়োভুয় সাধুবাদ 
প্রদান পূর্বক ভরতের গুধ-গ্রামের ভূয়োসী 

খস! করিতে লাগিলেন । তথন মহর্ষি 
বশিষ্ঠ পরম-পরিতুষ্ট হৃদয়ে বাম্প-গদগদ কণ্ঠে 
উচ্ৈংস্বরে সভামধ্যে কহিলেন, রাজকুমার ! 
তোমার চরিত্র. শশাঙ্কের ন্যায় নিম্দল; 
তুমি দানব-যোধী মহাবীর মহাত্মা. ধর্ম 
মহারাজ দশরথের ওরসে জন্ম পরিগ্রহ করি- 
যাছ; তৃমি যে অরণ্যগত রামচন্দ্রকে অরণ্য 
হইতে নিবর্তিত করিয়া রাজ্যে প্রতিষ্ঠিত 
করিবে, তাহা! তোমার পক্ষে আশ্চর্য্য নছে। 

আমরা'সর্বর গুণহসম্পন্ন রামচন্দ্রের অসাঁ- 


ধারণ গুণগ্রাম সম্পূর্ণ অবগত আছি; আযরঃ 


বহার! বেতন ন| জইয় কঙ্দ করেন, তাহাদিগকে বিষ্টি বলে।. 


ধন্য ও কৃতার্ঘন্মন্য হইলাম! তুমি ধাঁহার 
বান্ধব, সেই ধর্ম্াত্বাও ধন্য ! যে দেশে ঈদৃশ 
মহাত্বা বাস করেন, সেই নিষ্পাপ দেশে 
কোন বস্তই দুর্লভ হয় না। 

রাজকুমাল ! তুমি যে রামচন্দ্রকে বিনি- 
বর্তিত করিতে উদ্যত হুইয়াছ, তাহাতে 
ঈদৃশ গুণ-সম্পন্ন মহানুভব পুন দ্বার! ন্বর্গগত 
মহারাজও প্রতিষ্ঠা-লাভ করিলেন, উপস্থিত 
সভ্যগণও সকলে পরিতুষ্ট হইলেন। 


একোন-নবতিতম সর্গ। 





সেনা-প্রস্থাপন। | 
অনন্তর মহাত্মা ভরত পুনর্ববার কহিলেন, 
সচিবগণ! আমি আপনাদের সকলের সম- 
ক্ষেই প্রতিজ্ঞ করিতেছি যে, আমি ঘর্য্য 
রামচন্দ্রকে বিনিবর্তিত করিবার নিমিত্ত সর্বব- 
বিধ উপায়ই অবলম্বন করিব। ভ্রাতৃবৎসল 
ধর্মাত্বা ভরত এইরূপ বাঁক্য বলিয়া সমীপ- 
বরতি হ্থমন্ত্রকে কহিলেন, সূত ! আপনি আমার |. 
আদেশ অনুসারে, ত্বরায় গমন পূর্বক সৈন্য- 
গণকে অরণ্য-যাত্রার নিমিত্ত হৃসজ্জীভৃত হইয়! 

একত্র সমবেত হইতে আজ্ঞা করুন। 
মহাত্ব! ভরত এইরূপ আদেশ করিলে 
হন্্র প্রহ্থউ হৃদয়ে সৈনিক পুরুষদিগের 
নিকট কুমার ভরতের আজ্ঞা প্রচার করিলেন। 
সেনাঁপতিগণ আবার যখন সেনাগণের প্রতি 
আদেশ করিলেন যে, রঘুকুলতিলক রাম- 
চন্দ্রকে প্রত্যানয়ন করিবার নিমিত্ত অরণ্যে 











অযোধ্যাকাণ্ড। 





যাত্র! করিতে হইবে ; তখন তাহাদের আর 
আনন্দের পরিসীম! থাঁকিল ন1। রাঁমচন্দ্রকে 
আনয়ন করিবার নিমিত্ত অরণ্য-যাত্রা আজ্ঞা 
হইয়াছে শুনিয়! গৃহে গৃহে যোধ-পুরুষাঙ্গনা- 
গণ স্ব স্ব ভর্তাকে ত্বরা প্রদান করিতে লাথি" 
লেন। 

এদ্দিকে সেনাঁপতিগণ; তুরঙ্গ মাতঙ্গ রথ 
পদাতি গো উ্ট প্রভৃতির সহিত সৈন্যদল 
স্বসজ্জিত করিয়।! ভরতকে নিবেদন করি- 
লেন। মহাত্মা! ভরত, সৈন্যগণ স্থসজ্জিত হই- 
য়াছে অবগত হইয়া, পুরোহিতগণ ও সচিব- 
গণের সমক্ষেই পার্খব্তা ন্ুমন্ত্রকে তাহার 
রথ শীঘ্র স্থমজ্জিত করিতে কহিলেন। ক্ষিপ্র- 
হস্ত স্মন্ত্র, কুমার ভরত্রে আদেশ-প্রাপ্তি- 
মাত্র ত্বরিত গমনে রথে অশ্বফোজনা পুর্ববক 
স্থসজ্জিত করিয়। আনয়ন করিলেন । 

অনন্তর সত্যনিষ্ঠ প্রতাপশালী ভরত, 
অরণ্যবানী যশস্বী জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে 
প্রসন্ন করিয়]! প্রত্যানয়নের নিমিত, সঁচিব- 
গণকে, সেনাপতিগণকে ও সমুদাঁয় স্্হৃদগণকে 
কছিলেন, আমি ভূমগ্ডুলের হিত-সাঁধনের জন্য 
অরণ্য-শ্হিত মহানুভব রামচন্দ্রকে আনয়ন 
করিতে ইচ্ছ! করিয়াছি; আপনারা সকলে 
বিলম্ব না করিয়া গ্মনে প্রস্তুত হউন। মন্ত্র! 
আপনি শীত্র সৈন্যগণের নিকট গমন করিয়া 
যাত্রার উপযোগী ব্যহ রচনা করিতে বলুন, 
এবং প্রধান প্রধান প্রজাগণকে ও সমুদায় 
স্থহদ্গণকে আমাদের সমভিব্যাহারে গমন 


করিতে আজ্ঞ। প্রদান করুন। সূতপুত্র মন্ত্র, 


তরতের নিকট উ্রইরূপ আজ্ঞা লাভ করিয়া 





'সন্ধ জিতেক্ট্িয় যশম্বী রাজকুমার ভরতের 


৫৭ 


পরম-পরিতুষ্ট হৃদয়ে প্রধান প্রধান প্রজা- 
গণকে, প্রধান প্রধান সৈনিক পুরুষগ্ণকে ও 
সমুদয় হ্হৃদ্গণকে অবিলঙ্ষে যাত্রা করিতে 
কহিলেন। 

অনন্তর নগর-বাঁসী প্রধান প্রধান রাঁজন্য- 
গণ, বৈশ্মৃগণ ও সওকুল-সন্ভূত জনগণ যথা- 
সময়ে উথিত হুইয়! মত্ত মাতঙ্গ-সমূহ, তুরঙ্গ- 
সমূহ, উল্টসমূহ ও দভ-সমুহ সুসজ্জিত 
করিলেন। ৪ 


পীর 


নবতিতম সর্গ। 





তরতের অরণ্-যাত্র!। 

অনন্তর শ্রীমান ভরত রামচন্দরের দর্শন- 
লালসায় শ্বেত-তুরঙ্গ-যোজিত রথে আরোহণ 
করিয়! যাত্রা করিলেন। মন্ত্রিগণ ও পুরো- 
হিতগণ উত্তম-অশ্ব-যোজিত সূর্ধ্-রথ-সদৃশ রথে 
আরোহণ পূর্বক তাহার অগ্যে অগ্রে চলিলেন। |. 
দশনহতআ্ মাতঙ্গ যথাবিধানে শ্রেণীবদ্ধ ও 
হৃসজ্জিত হইয়া ইচ্ষাকু-কুল-ভূষণ ভরতের 
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল । যষ্ঠি- 
সহঅ বীর-পুরুষ সশর শরাসন ও অন্যান্য 
অস্ত্র শস্ত্র ধারণ পূর্বক মহাবল রাজকুমার 
ভরতের অনুগমনে প্রবৃত্ত হইল। এক লক্ষ | 
অস্বীরোহী স্বস্ব অশ্থে আরোহণ পূর্ববক সত্য- 


অনুগমন করিতে লাগিল। রাম$ঞ্জের প্রত্যা- 
নয়নে পরিতুষট৷ যশস্থিনী কৌশল্যা, মিরা 
এবং কৈকেয়ীও পরম-তাস্বর. অপূর্ব্ব যানে 





22৯২ 


৬৫ 





ক্লামায়ণ। 





আরোহণ পুর্বর্ক গমন করিতে লাগিলেন। 
মহঅ সহজ ত্রাহ্ষণ, ক্ষজ্রিয় ও বৈশ্যগণও 
রামচন্দ্রের এবং লক্ষাণের গুণগ্রাম-বিষয়ক 
কথোঁপকখন করিতে করিতে প্রছ্ট-হৃদয়ে 
তীহাদিগকে দর্শন করিবার নিমিত্ত সমভি- 
ব্যাহারে চলিলেন। তাহারা সকলেই বলা- 
ধলি করিতে লাগিলেন, কবে আমরা নবীন- 
নীল-নীরদ-কান্তি মহাবাছ মহাসত্ব দৃঢ়ব্রত 
সর্বশোক-নাশন রামচক্দকে দেখিতে পাইব! 
দিবাকর যেমন উদ্দিত হইবামাত্র জগতের 
সমুদায় তমোরাশি বিনাশ করেন, মহাত্মা 
। রামচন্দ্র সেইরূপ দর্শন-পথে আবির্ভূত 
| | হইবামান্র আমাদের সকলের শোক-তাপপ 
|| বিদূরিত করিবেন, সন্দেহ নাই। 
নাগরিক-জনগণ এইরূপ কথোঁপকথন 
করিতে করিতে পরস্পর আলিঙ্গন পূর্বক 
রাম ও লক্ষমণকে দর্শন করিবার নিমিত্ত যাত্রা 
করিলেন। বিদ্যা-বিশারদ ব্রাদ্ধণগণ ও সমু- 
দায় প্রজাগণ, সকলেই এইরূপে একত্র সম- 
বেত হইয়া রাম-দর্শন-লালসায় পরমণ্রীত 
হৃদয়ে নগর হইতে বহির্গত হইলেন। 
মণিকারগ্রণ,১ কুস্তকারগণ, সুত্রকারগণ,২ 
ঘন্ত্রকারগণ, অস্ত্রোপজীবি-জনগণ, মায়ুরিক- 


| | গণ,্তৈতিরিকগণগক্রাক চিকগণ,ভেদকগণ»৬ 





১ জহরীগণ। 


২ যাহারা হৃত্র প্রস্তত করে। 
৬ মহুর-ুক-প্রভৃতি-পকষিব্যসারিগণ ॥ ০০০4 
রস্ৃতি-নির্দাকৃ্ণ। - . র্‌ 
৪ তিস্তিরি-পক্ষি-ব্যবসার়িগণ। 
৫ করপত্রব্যবসার়িগণ ; কযাতী। 
| 1 * যাহারা পরস্তাদি বিদারণ কন্সে।, 


৭ কাচকুপা (বোতল) প্রভৃতি নির্খাণ কারকগণ। 


রোচকগণ,? ছেদকগ্নণ,৮ দস্তকারগণ১৯ স্তবধা- 
কারগণ,১* গন্ধোপজীবিগণ+১১ বিখ্যাত দ্বর্ণ 
কারগণ, কনকধারকগণ»১ং কম্থলকারকগণ, 
স্নাপকগণ, উঞ্কোদকগণ,১৩ ছাদুকগণ,১৪ বৈদ্য- 
গ্রণ, ধৃপিকগণ,১« শোখিকগণ, রজকগণ, 
তন্ত্রবায়গ্রণ,৯৬ রঙ্গোপজীবিগণ, অভিষ্টবক- 
গ্ণ,১৭ সুতগণ,১৮ মাগধগণ,১৯ বন্দিগ্রণ,২, 
সস্ত্রীক শৈলুষগরণ,২১ বরটগণংং বেত্রকার- 
গণ,২৩ গাদ্দিকগণ১২৪ পানিকগণ২ প্রাবারিক- 
গণ,২৬ শিল্লোপজীবিগ্রণ, বিখ্যাত হিরণ্যকার- 
গ্রণ,ণ বৃদ্ধ্যপজীবিগণ,২৮ প্রাবালিকগণ,৯ 


৮ যাহার! বৃক্ষাদি ছেদন করে। 
৯ গজস্তাদি দ্বারা যাহারা সমুদগ্রক (কৌটা) গ্রতৃতি প্রস্তুত করে ঃ 
অথব! যাহারা কৃত্রিমদত্ত প্রস্তুত করে। 
১* যাহারা গৃহহ্বার প্রভৃতিতে চূর্ণাদি লেগন করে । 
১১ যাহারা গন্ধপ্রব্য বিক্রয় করে। 
১২ যাহারা খনি হইতে সুবর্ণ উত্তোলন করে। 
১৩ যাহারা অঙ্গ মর্দন করিয়। দেয়। 
১৪ যাহার! ঘর ছাদন করে ; অথবা ঘরের ছাদ নির্মাণ করে। 
১৫ ধুগ-ব্যবসায়িগণ; অথবা যাহারা স্নানের পর কেশাদি ধূপিত করিয়! 
দেয়। 
১৬ তত্তবায়গণ। 
১৭ যাহারা স্তব বরে। 
১৮ যাহার! আশীর্বাদ সহকারে ্ততি পাঠ করে। 
১৯ যাহারা বংশাবনী বীর্থন সহকারে স্তব করে ; ভাট। 
২* যাহারা যশোবর্ণন সহকারে স্ততি পাঠ করে। 
২১ নট জাতি। 
২২ মুচী ()4 
২৩ যাহার! বেত্রাসন প্রস্ৃতি প্রস্তুত করে। 
২৪ গন্ধবণিক্গণ। 
২৫ যাহারা! ধাতুন্রব্যে পাইন দেয় ৫)। 
২৬ খাহারা কাপড় সেলাই করে? বর্জী। 
২৭ যাহার রত্বোপত্ধীবী ॥ সবর্ণবণিক। . 
২৮ কুলীদ-ব্যবসা রিগণ, অর্থাৎ যাহার! ৮ লইয়া টাকা কক্ দেয়। 
২৭ প্রবাল-য্যবসায়িগণ।' 





০ 








অযোধ্যাকাণ্ড। 


৫৯ 





শৌকরিকগণ,ৎ মতন্তোপজীবিগ্ণ, ঘূলবাপ- 
গণ, কাংস্যকারগণ, অত্যুত্তম চিত্রকারগণ, 
ধান্য-বিজ্রায়কগণ, পণ্য-বিক্রয়িগ্ণ, ফলোপ- 
জীবিগণ, পুশ্পোঁপজীবিগণ, লেপকারগণ,৩২ 
স্থবিখ্যাত শ্থপতিগণ,৩৩ তক্ষর্গণ,৩৪ কার- 
যন্ত্রিকগণ,৩৫ নিবাঁপকগণ,৩৬ ইষ্টকাকারকগণ, 
দধিকারগণ, মোদককারগণ, মালাকারগণ, 
চাঁঙ্গেরিকা-বিক্রয়িগণত। মাংসোপজীবিগণ, 


পর্টিকাঁবাঁপকগণ,৩৮ চুর্নোপজীবিগণ, কার্পা- 


সিকগণ, ধনুক্ষারগণ, সুত্রবিক্রয়িগণ, শত্ত্রকাঁর- 
গণ, কাগুকাঁরগণ,৩৯ তান্বুলিকগণ,১” অবি- 
কল-চিত্রকরগণ, বিখ্যাত চর্্রকাঁরগণ, লৌহ- 
কাঁরগণ, শলাঁকাকারগণ, শল্যকারগণ,৪১ বিষ- 
ঘাতগণ,৪২ ভূত বৈদ্যগণ, .গ্রহ-বিপ্রগণ বাঁল- 
চিকিৎসকগণ, আরকুটকারগণ»৯ তাত্্রকুট- 


গণ,*স্বস্তিকারগণ,১৫কেশকারগণ,*৬ভক্তোঁপ- 


৩০ শুকরব্যবসায়িগণ; হাড়ী। 

৩১ যে কৃষকেরা কেবল বীজ-বপন করে ;চাঁরা-ওয়াল|। 

৩২ যাহীরা গৃহাদিতে মৃত্তিকাদি লেপন করে। 

৩ যাহারা গাথনের কার্য; করে ; রাজমিশ্তী। 

৩৪ য্ুহার। কাষ্ট গ্রভৃতি পরিষ্কার করে; ছুতারমিস্ত্রী। 

৩৫ যাহারা হস্ত স্বারা জল উত্তোলনের যন্ত্র প্রভৃতি সধালন করে | 
৩৬ যাহার! অস্ত্যেতিক্রিযা করায়। 

৩৭ যাহার! চেঙ্গারী পেখে প্রসৃতিধিক্রয় করে। 

৩৮ যাহারা শিল কাটে ; অথব! যাহারা ক্ষতস্থানে পটী বাধে । ৫) 
৩৯ যাহার! বাণ প্রস্তত করে। 

৪* পান-বাবসািগণ ; তামুলি $বারুই। 

৪১ যাহারা বাণের ফলা! গ্রস্তত করে। 

৪২ বিষ-বৈদ্যাগণ। 

৪৩ যাহার! পিতলের বান প্রস্থৃতি প্রস্তুত করে। 

$৪ তাম্রকারগণ ; অথবা ভামাফ-বাবনায়িগণ ৫)! 

৪৩ বাচার ন্বন্তা়ন করে। 

৪৯ কেশ-ব্যবসায়িগণ, অর্থাৎ যাহারা কেশককর্তন, কেশ-সাস্কার, 


কেশের রম, প্রন্ৃতি দির্দাণ ও কৃত্রিম কেখাদি প্রস্তুত রুরে+ | 


সাধকগণ,৪? ভৃষউকারগণ,৪৮ শক্তুকারগণ, ষাড়- 
বিকগণ৪* খণ্ডকারগণ,€" প্রধান প্রধান বাণি- 
জকগণ,৫১ কাচকারগণ,« ছত্রকারগণ, যেধবা- 
গণ”ত শোধকগণ,৫৪ খণ্-সংস্থাপকগ্রণ,৫৫ 
তায়োপজীবিগণ, শ্রেণীমহত্তরগণ»৫৬ গ্রাঁয়- 
ঘোষগণ,* মহুভরগরণ»৫ দ্যুতকারগণ, রি 
বৈতংমিকগণ,৬ সকলেই রাজকুমার ভরতের 
সমভিব্যাহারে চলিলেন। 

নগরবাসী কি সূধারণ ব্যক্তি, কি অধি- 
নায়ক, সকলেই গমনের নিমিত্ত ব্যাকুল হুই- 
লেন; এবং বালক, বৃদ্ধ ও আতুর ব্যতীত, 
আপামর সাধারণ সকলেই ভরতের অনুগমনে 
প্রবৃত্তও হইলেন। বহু-শীস্ত্রবিশারদ বেদবিদ 
ব্রাহ্মণগণও, সহত্র সহজ গোযুক্তরথে আরো- 
হণ পূর্বক সমাহিত হৃদয়ে গমন করিতে লাগি- 
লেন। এইরূপে নগরবা্দী জনগণ, সকলেই 
নির্মল বন পরিধানপূর্ববক স্থগন্ধি-অন্ুলেপনে 
অনুলিণ্ড হইয়া বিশুদ্ধ বেশে বিবিধ যানে 
মহাত্বা ভরতের সমভিব্যাহারে চলিলেন । 





৪৭ পাচকগণ ; অথবা তঙুল-বাবসার়িগণ। 

৪৮ যাহারা মুড়ি কলাই প্রভৃতি তাজে ; ভুন-ওয়ালা। 

৪৯ সঙ্গীত-বাবসায়িগণ। ৃঁ 

৫5 যাহারাখাড় চিনি মিছরি প্রভৃতি প্রস্তুত করে। 

৫১ যাহার! বিবিধ প্রকার দ্রব্য বিক্রয় করে; পশারী। 

৫২ যাহারা কাচনির্শিত ঝাড় লন বাসন প্রভৃতি প্রস্তুত কয়ে 1. 
€৩ যাহারা মণিমুক্ত প্রস্থৃতিতে ছিত্র ফরে। 

৫৪ যাহারা ধাতু ও প্রস্তরাদি শোধন করে। 

৫৫ যাহারা ভগ্ন ব্যাদি সংস্কার করে। 

৬ দশগতিগখ €)। 


1৭ পা ঘা ধকল বা 
৫৮ মেখরগণ (1) ১ অথবা দাসগণ |. 


৬. 


৫৯ যাহারা ছাতজী় ঘর জীবিকা নর্বাহকরে। | 
৬* মাহার! পণ্ড পক্ষ্যাদির মাংস বিজয় বারা জীবিকা! মির্বাহ নে । 











রামায়ণ। 





২৬০ 





ভ্রাতৃবংসল ভরত এইরূপে ঘে সময়ে 
জ্যেষ্ঠ ভ্রাতাকে আনয়ন করিতে গমন করেন, 
সৈই সময়ে মহতী সেন! প্রহষ্ট ও প্রমুদিত 
হৃদয়ে যথারীতি ও যথান্যায়ে তাহার অনু- 
গমন করিতে লাগিল। এই সমুদায় সেনা- 
গণের মধ্যে শতশত প্রশস্ কাঁধ্য-কুশল যোধ- 
পুরুষগণ, 'বশিষ্ঠ প্রভৃতি নানাশান্ত্রবিশারদ 
ব্রাঙ্মণগণ, নৈগমগণ, অমাত্যগণ ও প্রধান 
প্রধান ভূত্যগণ গমন করিতে লাগিলেন । 
রাজকুমার ভরতের অনুচরগণ, তুরঙ্গ 
মীতঙ্গ রথ ও বিবিধ যানারোহণে বহুদূর 
গমন করিয়া শৃঙ্গবেরপুর-সন্মুখ-প্রবাহিণী-গঙ্গা- 
তীরে উপস্থিত হইলেন। এই স্থানে রাম- 
চন্দ্রের প্রিয় সখ মহাবীর গুহ জ্ঞাতিগণে 
পরিবৃত হইয়া! এই দেশ শাসন পূর্বক বাস 
করিতেন। ভরতের অনুচর সেনাগণ চত্র- 
বাক-সমলঙ্কত গঙ্গাতীরে উপস্থিত হইয়! 
গমনে বিরত হইল। বাক্য-কোবিদ মহামুভব 
ভরত, সেনাগণকে গমনে নিবৃত্ত হইতে 
দেখিয়া এবং সম্মুখে প্রসন্ন-সলিল1 বস্ুদক- 
পুর্ণ গঙ্গা সন্দর্শন করিয়া, সচিবগণকে কহি- 
লেন, সচিবগণ ! আমার অভিপ্রায় যে, অদ্য 
এই স্থানেই সেনাগরণকে সংস্থাপিত করুন ; 
আমরা অদ্য এখানে বিশ্রাম করিয়া কল্য 
গঙ্গা পার হইব । আমি ইচ্ছা করিতেছি যে, 
দ্বর্গগত মহারাজের ওর্ধাদে হিক ক্রিয়ার নিমিত্ত 
এই পবিত্র গঙ্গী-সলিলে তর্পণ করি। অমাত্য- 
গণ কুমার 'ভরতের- এই বাক্য শ্রবণ পূর্ববক 
' তাহাতে সর্্বতৌতাবে অনুমোদন করিলেন, 
এবং সমাহিত হৃদয়ে স্ব স্ব অভিরুচি অনুসারে 
















পৃথক পৃথক সেনা-নিবেশ সংস্থাপন করি- 
লেন। 

মহানুভব ভরত, এইরূপে পটমগুপাদি- 
স্থশোভিত সৈন্যগণকে গঙ্গীতীরে যথাবিধানে 
যথাস্থানে সম্মিবেশিত করিয়া, জ্যেষ্ঠ ভ্রাতাঁর 
নিবর্তন-বিষয়ক-চিন্তান্থিত হৃদয়ে, সেই স্থানে 
বাস করিলেন। 


একনবতিতম সর্গ। 





নিষাদ-রাঙগের কোগ। 


এদিকে নিষাদরাজ গুহ গঙ্গাতীরে শিবির- 
সন্নিবেশ দেখিয়া জ্ঞাতিগণকে কহিলেন ; এ 
দেখ, চতুর্দিকে মহাসাগর-সদৃশী স্থমহতী সেনা 
দৃউ হইতেছে। আমি চতুর্দিক নিরীক্ষণ 
করিয়াও এই হ্ৃবিস্তৃত সেনার অন্ত দেখিতে 
পাইতেছি না। ইহা যে ইচ্ষাকু-বংশীয় রাজা- 
দিগের সৈন্য, তাহাতে কিঞ্চিন্মীত্রও সন্দেহ 
নাই। এ দেখ, দুর হইতে অযোধ্যাধিপতির 
কোবিদারখ্বজ রথ দৃষ্ট হইতেছে। 

অযোধ্যাধিপতি ঈদৃশ অসম্থ্য সৈন্য 
সমভিব্যাহারে কি নিমিস্ত আসিয়াছেন ! 
ইহীরা কি হ্তী ধরিবেন! না মুগয়া করিবেন ! 
অথবা ইহীরা কি আমাদিগের রাজ্যই আন্র- 
মণ করিতে আসিয়াছেন ! অহো! গুণাভিরাম 
রামচন্দ্র পিতা! কর্তৃক অরণ্যে নির্ববাসিত হই- | 
যাছেন; রাজ্য-লোভে অন্ধ ভরত অমাত্যগণে 
পরিবৃত হইয়া, তীহাঁকেই কিবিনাশ করিতে 
উদ্যত হুইয়াছেন। দেখিতেছি, রাজ্যলক্ষমী 





অযোধ্যাকাও। 








১৯৭ 





হস্ত হইতে সশর শরাপন নিপতিত হইল; 
আমি শোকাবেগ বশত সন্ত্ান্ত-হৃদয়,ছুর্মনায়- 


মান, হীনসত্ব ও হতচেতন-প্রায় হইয়। সেই. 


স্থানে উপস্থিত হইলাম, এবং অবিলম্বে নিকট- 
বন্তী হইয়া দেখিলাম,বিকীর্ণজটা-কলাপ-বিভূ- 
ধিত অজিনধারী একটি বালক, হৃদয়ে শর-বিদ্ধ 


হইয়া জলের নিকট কাঁতর ভাবে নিপতিত রহি- 


য়াছেন; তাহার জটাঁকলাপ ইতস্তত বিক্ষিপ্ত 
হইয়া রহিয়াছে, হস্তস্থিত কলণন বিপর্য্যস্ত 
হইয়৷ পড়িয়াছে, সর্বাঙ্গ ধূলি ও শোনণিতে 
লিপু এবং হৃদয়ে শল্য বিদ্ধ হইয়াছে। দেবি ! 
আমি এইরূপ দর্শন করিয়া অতীব ভীত ও 
আকুলিত-হৃদয় হইলাম; মর্ম্ম-বিদ্ধ খধিকুমাঁর 
স্বীয় তেজোদার! আমাঁকে দগ্ধ করিয়াই যেন 
আমার প্রতি কাঁতর ভাবে দৃষ্টিপাত পূর্বক 
কহিলেন, ক্ষজ্রিয়! আমি আপনকার কি 
অপকার করিয়াছি? আমি এই বনে বাস 
করিয়। থাকি ; আমি পিতা-মাতার নিমিত্ত জল 
লইতে আসিয়াছিলাম ; আঁপনি কি নিমিত্ত 
আমাকে খরতর শর প্রহার করিলেন? আমার 
বৃদ্ধ শপিতা-মাত1 দীনহীন, অন্ধ ও অনাথ; 
তীহারা আমার নিমিত্ত এই বিজন বনে 
প্রতীক্ষা করিতেছেন! পাপাশয়! আমার 
পিতা মাতা বা আমি আঁপনকার কোন অনিষ্ট 
করি নাই; আপনি কি নিমিত্ত এক বাণেই 
আমাদের তিন জনকে সংহার করিলেন? 
আঁমার অন্ধ ও দুর্বল পিতা-মাতা পিপাসা- 
কুলিত হৃদয়ে আমার প্রতীক্ষা করিতেছেন ; 
ভাহার। আমার প্রতিগমনের প্রত্যাশায় অতি 
কষ্টে তৃষ। ধারণ করিয়। থাকিষেন ! 








৫৩ 


মুঢমতে ! আপনি আমাকে বিনাশ করি- 
লেন, আমার পিতা ইহার কিছুই জানিতে 


পারিলেন না; ইহাতে আমার ধোঁধ হয়,বেদা-" 


ধ্যয়ন বা তপশ্চরণে কোন ফল হয় না অথবা 
পিতা জানিতে পারিয়াই বা কি করিবেন! 
তিনি অন্ধ, তিনি কোথাও গমনাগমনেও সমর্থ 
নহেন; একটি অচল ভেদ*কয়িলে যেমন অন্য 


অচল তাহাকে রক্ষা করিতে অসমর্থ, আমার 


পিতাও সেইরূপ অচল,ও অসমর্থ । রঘুবংশীয়! 
আঁপনি শীস্র আমার পিতার নিকট গ্রমন 
করিয়া এই সমুদ্র ঘটন। নিবেদন করুন 7যদি 
না করেন, তাহ! হইলে অনল যেমন শুক্ক কাঠ 
দগ্ধ করে,,সেইরূপ তিনিও ক্রোধাভিভূত হইয়। 
আপনাকে শাপানল দ্বারা দগ্ধ করিবেন। 
রাজন্য ! এই যে একজনের মাত্রশগমন- 
যোগ্য একটি সংকীর্ণ পথ 'রহিয়াছে, ইহা! 
অবলম্বন পূর্বক গমন করিলে আমার পিতার 
আশ্রমে উপনীত হইবেন; আপনি এই পথে 
শীপ্র গমন করিয়া তাহাকে প্রসন্ন করুন ; 
নতুধা তিনি কুপিত হইয়া আপনাকে শাপ 
প্রদান করিবেন। রাঁজন্য ! আপনি যে আমার 
প্রতি শর-নিক্ষেপ করিয়াছেন, তাহা উদ্ভৃত 
করিয়! স্বামাকে বিশল্য করুন; বজ্তাগ্নি-সদৃশ 
দারুণস্পর্শ এই শল্য আমার প্রাণ রোধ 
করিতেছে; রাজন্য ! আমার শল্য উদ্ধার 
করুন, যাহাতে আমাকে সশল্য হইয়া মরিতে 
না! হয়, তদ্দিষয়ে যত্ববান হউন। জল-আ্রোত 


যেমন বাঁলুকাময় উন্নত তীর উৎ্সন্ন .করে,, 


সেইরূপ আপনকার নিশিত শর আমার প্রাগ |. 


নিরুদ্ধ ও অভিভূত করিতেছে । 


২] 








৯১৯৮ 


রামায়ণ। 





দেবি ! এই সময় আমার হৃদয়ে এইরূপ 
চিন্তার উদয় হইল যে, মর্্মবিদ্ধ শল্য খষি- 
' কুমারকে যার'পর নাঁই যাতন! দিতেছে, কিন্ত 
যদি আমি শল্য উদ্ধার করি, ,তাপস-কুমার 
এখনি জীবন পরিত্যাগ করিবেন ! শল্য আঁক- 
ধণের সময় আমি দুঃখিত, শোকাকুলিত ও 
একাস্ত কাতর হইয়। এইরূপ চিন্তা করিতেছি, 
এমত সময় বিরুন্তাঙ্গ অবসন্ন ক্ষয়োন্মুখ পর- 
মার্ঘদশী মুনিকুমার আমাকে তাদৃশ কাতর" 
ভাবাপন্ন দেখিয়া! ধৈর্য্য অবলম্বন পূর্বক কহি- 
লেন “রাজন্য ! আমি স্থির চিন্তে বলিতেছি, 
আপনি ব্রন্মহত্যাজনিত পরিতাপ পরিত্যাগ 
করুন; আপনি মনোছুঃখ করিবেন না) আমি 
ব্রাহ্মণ নহি; ব্রহ্মহত্য। হইল বলিয়। আপনি 
শঙ্ক1 করিবেন না; আমি বনবাসী ব্রা্মণের 
রসে শুড্রা-গর্ভে জন্ম পরিগ্রহ করিয়াছি। 
তাপস-কুমার এই কথা বলিয়াই নীরব হইলেন। 
শরাঘাতে একাস্ত কাতর জলার্-শরীর 
সরযূ-তটে শয়ান তাপস-কুমাঁরকে এইরূপে 
ঘনঘন নিশ্বাস. পরিত্যাগ পৃর্ববক বিলাপ 
করিতে দেখিয়া আমি যার পর নাঁই বিষাঁদ- 
সাগরে নিমগ্ন হইলাম) পরে আমি সেই 
অবশাঙ্গ মুনি-কুমারের জীবন-রক্ষায়. যত্রবান 
ও হুত-চেতনপ্রায় হইয়। হৃদয় হইতে বল 
পুর্ববক বাণ উদ্ধৃত করিলাম। 
খধিকুমারের মর্দ্দ হইতে শল্য উদ্ধৃত 
হুইবামাত্র তাহার হিক্কা ও শ্বীদ উপস্থিত 
হইল। ভিনি ক্ষণকাল বিচেষউমান হইয়াই 
ক্ষীণ ও অবসন্ন শরীরে নেভ্রে পরিবর্তিত করিয়া 
জীবন বিসর্ভঞন্ন করিলেন। 


এইরূপে ধষি-কুমার আমার যশোরাশির 
সহিত আমাকে নিপাতিত করিয়া প্রাণ পরি- 
ত্যাগ করিলে, আমি অপার ছুঃখ-সাঁগরে 
নিমগ্নও ইতিকর্তব্যতা-নিরূপণে অসমর্থ হইয়। 
পড়িলাম ।« 


বট্বন্টিতম সর্গ 





ব্রঙ্মশাপ-কথন। 

এইরূপে আমি খষি-কুমারের হৃদয় 
হইতে বিষম-বিষ-বিষধর-সদৃশ শর উদ্ধৃত 
করিয়া জলকুস্ত গ্রহণ পূর্বক তাহার পিতার 
আশ্রমে গমন করিলাম; সেখানে উপস্থিত 
হইয়া দেখিলাম, পরিচারক-বিহীন অতিদীন 
অন্ধ বৃদ্ধ খষি ও খধিপত্বী ছিন্নপক্ষ পক্ষি- 
যুগলের ন্যাঁয় এক স্থানে অবস্থিত রহিয়াছেন। 
তাহার! বিলম্ব নিবন্ধন একান্ত ব্যথিত হইয়! 
অনন্য হৃদয়ে নিহত পুত্রের দর্শনাকাঙকষায় 
তীহার বিষয়েই কথোপকথন করিতেছেন। 

দেবি ! আমি অজ্ঞান-নিবন্ধন তাঁদৃশ'মহা-, 
পাতক করিয় একান্ত কাতর হৃদয়ে আশ্রম- 
স্থিত খষি ও খষি-পত্বীর সমীপবর্তী হইলাম 
এবং অন্ধ খধি ও খাষি-পত্বীকে দেখিয়াই আমি 
ভয়-ভীত ও শোকে বিহ্বল-হৃদয় হইয়া পড়ি- 
লাম। অন্ধ মুনি আমার পদ-শব্দ শ্রবণ করিবা- 
মাত্র কহিলেন, পুত্র! কিনিমিত তোমার 
এত বিলম্ব হইল? শীত্রজল আনয়ন কর; 
যজদত্ত ! তুমি অনেকক্ষণ পর্ধ্যস্ত জলে ক্রীড়া 
করিতেছিলে; তোষার মাতা ও আযি,তোমার 








-_ 


অযোধ্যাকাণ্ড। 


বিলম্ব হওয়াতে অত্যন্ত উৎক্িত হুইয়া- 
ছিলাম। বস! যদি তোমার মাতা বা 
আঁমি কোন অসস্ভোষকর কার্য্য করিয়া! থাকি, 
ক্ষমা কর; আর কোথাও গমন করিয়। 
এরূপ বিলম্ব করিও না। বৎনশ আমি অগতি, 
তুমি আমার গতি) আমি নয়ন-হীন, তুমি 
আমার নয়ন; তোমাঁতেই আমার জীবন 
নিহিত রহিয়াছে । বৎস! অদ্য কি নিমিত্ত 
তুমি আমার সহিত সম্ভীষণ +রিতেছ না! 
পুত্র-লালস অন্ধ-যুনি এইরূপ করুণা- 
পূর্ণ বাক্য বলিতেছেন, এমত সময় আমি ভয়- 
বিহ্বল হৃদয়ে ধীরে ধীরে সমীপবরী হইলাম। 
আমি ধৈর্য্য-বলে বাক্য সংযত করিয়া কৃতা- 
গ্ললিপুটে কম্পিত কলেবরে বাম্প-পুর্ণ কে 
ভয়-গদগ্দ বচনে কহিলাঁম, মহামুনে ! আমি 
আঁপনকার পুত্র নহি; ক্ষত্রিয়-কুলে আমার 
জগ্ম হইয়াছে ; আমার নাম দশরথ ; আমি 
সঙ্জন-বিনিন্দিত ঘোরতর পাপ কর্ম করিয়া 
আপনকার নিকট উপস্থিত হুইয়াছি। 
ভগবন ! জলপানের নিমিত্ত সমাগত 
দৃষ্টিপথাতীত মৃগ বধ করিবার নিমিত্ত আমি 
সশর শরাসন ধারণ পূর্বক সরযৃতীরে উপ- 
স্থিত হইয়াছিলাম ; আমার অভিপ্রায় ছিল 
যে,ঘোর তিষিরে বৃক্ষের অন্তরালে অলক্ষিত 
থাকিয়া! শব্দ-অনুসারে মৃগয়া করিব। এই সময় 
আপনকার পুত্র, সরযু-জলে কুস্ত পরিপূর্ণ 
করিতেছিলেন; সেই শব আমার শ্রতি- 
গোচর হইল; আমি মনে করিলাম, কোন 
আরণ্য মাঁতঙ্গ আসিয়া শুণড দ্বার! জল- 
প্রক্ষেপ পুর্ব্বক ক্রীড়া করিতেছে । তৎকালে 


১৯৯ 


আমি তাদৃশ ভ্রমে নিপতিত হইয়া! শব্দ-অনু- 
সারে লক্ষ্য করিয়া খরতর শর নিক্ষেপ করি- 
লাম; আপনকার পুত্র সেই শরে বিদ্ধ হইয়! 
জীবন বিসর্জন করিয়াছেন । 

আপনকার পুত্র বাণ-বিদ্ধ হৃদয়ে যে 
সময় আর্তনাদ করেন, সেই সময় আমি 
মনুষ্যের রৌদন-ধ্বনি' শ্রবণ করিয়াই ভীত 
হইয়া সেই স্থানে সমূপস্থিত হইলাম; 
দেখিলাম, আমারববাঁণেই বিদ্ধ হইয়া খাষি- 
কুমার আর্ভনাদ করিতেছেন! ভগ্গবন ! আমি 
শব্দ-বেধ-সামধ্য নিবন্ধন মাতঙ্গ-বোধে শব্দ: 
অনুসারে জলে বাণ নিক্ষেপ করিয়াছিলাম; 


. দৈব-ছুর্ব্বিপাকে তাহাঁতেই আপনকার পুত্র 


নিহত হইয়াছেন; আপনকার পুত্র মর্ম বিদ্ধ 
হইয়া পরিতাঁপ করিতে করিতে আমার 
প্রতি যেরূপ আদেশ ও উপদেশ করিলেন, 
তদনুসারে আমি তাহার মর্্স্থল হইতে 
তৎক্ষণাৎ বাণ উদ্ধৃত করিলাম । 

ভগ্গবন! আমি বাঁণ উদ্ধৃত করিলে আঁপন- 
কার পুত্র আপনাদের উভয়ের নিমিত্ত বহু- 
বিধ শোঁক, বিলাপ ও পরিতাপ করিতে 
করিতে দেবলোকে গমন করিয়াছেন। 
মহাঁষুনে! আমি অজ্ঞান-নিবন্ধন সহসা | 


আপনকার প্রিয় পুত্রকে বিনাশ করিয়াছি ;. 
এক্ষণে আপনি আমার প্রতি প্রসন্ন হউন 
এবং ঈদৃশ অবস্থায় অতঃপর কি করিতে হইবে, 
আমার প্রতি আজ্ঞা করুন। ;:. | 
সহি | 
বাঁক্য শ্রবণ করিবামাত্র ততক্ষণাৎ মুচ্ছাভিস্ত, | 
হইয়া পড়িলেন ; সহসা! মূচ্ছ্ নিবন্ধন তিনি | 





২০৬. 


তৎকালে শাপ প্রদান করিতে পারিলেন্‌ না। 
পরে যখন ভবাহার চৈতন্য লাঁভ হইল, তখন 
তিনি বাম্পাকুলিত লোচনে ঘনঘন দীর্ঘ 
নিশ্বাম পরিত্যাগ করিতে লাগিলেন; পরে 
তিনি সম্মুখে আমাকে কৃতাঞ্জলি-পুটে দণ্ডায়- 
মাঁন দেখিয়া কহিলেন, রাজন! যদি তুমি 
এই অন্যায় অশুভ কর্ম্ম করিয়া আমার নিকট 
স্বয়ং আসিয়া! না বলিতে, তাহ! হইলে আমি 
শাপানল. দ্বারা তোমার সুমুদাঁয় রাজ্যই দগ্ধ 
করিয়া ফেলিতাম । যদি ক্ষত্রিয়-বংশীয় 
কোন ব্যক্তি জ্ঞান পূর্বক কোন বানপ্রস্থ 
বধ করেন, তাহ! হইলে তিনি ইন্দ্রত্ব পদে 


প্রতিষ্ঠিত থাকিলে তাহা হইতে বিচ্যুত; 


হইয়া অধোগামী হয়েন। নরাধম ! তুমি যদি 
জ্ঞানপূর্ববক এই বানপ্রস্থ বধ করিতে, তাহা! 
হইলে তোমার পূর্ববব্তাঁ সপ্ত পুরুষ ও পর- 
বর্তী সপ্ত পুরুষ নিরয়-গামী হইত; তুমি 
অজ্ঞান পূর্বক আমার পুত্রকে বিনাশ করিয়াছ 
বলিয়৷ এ পর্যন্ত জীবিত রহিয়াছ ; জ্ঞানকৃত 
বধ হইলে তোমার কথা দূরে থাঁকুক,এতক্ষণ 
তোমার বংশে একজনও জীবিত থাকিত না। 

নৃশংস ! সেই বাঁলক আমার অন্ধের 
যষ্টিন্বরূপ; তুমি যে স্থানে তাহাকে 'বাঁণ- 
বিদ্ধ করিয়া বিনষ্ট করিয়াছ ও যে স্থানে 
আমার, সেই পুত্রের মৃত দেহ রহিয়াছে, 
আমাকে অবিলদ্ষে সেই ক্ছানে লইয়! চল; 
আঁষি, ভূমিতে পতিত সেই মৃত পুত্রকে এক 
বার স্পর্শ করিতে ইচ্ছা করি; আমি পুক্র- 
বপর্শ ব্যতিরেকে এক্ষণে জীবন ধারণ করিতে 
পারিতেছি না। আঁমাঁর পুত্রের 'শরীর 


রামায়ণ। 


এক্ষণে শোণিতে প্লাবিত হইয়াছে ; অজিন 
ও জটা-কলাঁপ বিকীর্ণ হইয়া পড়িয়াছে ; 
আমি ভার্যার সহিত একবার তদবস্থাঁপন্ন 
মৃত পুত্রকে স্পর্শ করিতে ইচ্ছা করি। 

দেবি ! অনস্তর আমি একাকী, যাঁর পর 
নাই ছুঃখিত মুনি ও মুনি-পত্বীকে লইয়া 
তাহাদের স্বৃত পুত্রের নিকট গমন পূর্ববক 
হস্ত দ্বারা স্পর্শ করাইয়া দিলাম। পুত্র- 
শোকাতুর মুনি'ও মুনি-পত্বী ভূতলে পতিত 
পুত্রকে স্পর্শ করিয়াই আর্ভনাদ পুর্ববক 
তাহার উপর নিপতিত হইলেন । বিবগুসা 
বসল! ধেনুর ন্যায় মুনিপত্বী মৃত পুত্রের 
মুখের উপর মুখ প্রদান করিয়া অতীব করুণ | 
স্বরে বিলাপ করিতে লাগিলেন ও আর্তনাদ 
পূর্বক কহিলেন, যজ্ঞদত্ত! তুমি প্রাণ অপে- 
ক্ষাও আমাঁকে ভালবাসিয়! থাক! ভুমি এক্ষণে 
স্থদীর্ঘ পথে প্রস্থান করিতেছ, এ সময় কি 
নিমিত্ত আমার সহিত সম্ভাষণ করিয়া যাইতেছ 
না! পুত্র! একবার আমার কোলে আইস; 
একবার আমাকে সেইরূপ সহাস্য মুখে 
আলিঙ্গন কর, পশ্চাৎ গমন করিও । বশুস! 
তুমি কি আমার প্রতি কুপিত হইয়াছ! তুমি 
কিনিমিত আমার সহিত কথ! কহিতেছ ন।! 

অনন্তর অন্ধমুনি একান্ত কাতর হৃদয়ে 
সবৃত পুভ্রের অঙ্গ স্পর্শ করিয়! জীবিত-বোঁধেই 
যেন কহিলেন, পুত্র ! আমি তোমার পিত।ও 
এই তোমার মাতা; আমরা উভয়েই উপ- 
স্থিত হইয়াছি; বস! উখ্িত হও, একবার 
আমাদের কণ্ঠে আলিঙ্গন কর ; বৎস! তুমি 
কি নিমিত্ত আমাকে প্রণাম করিতেছ না! 








অযোধ্যাকাণ্ড। 


কি নিমিত্ত আমার মহিত কথা কহিতেছ 
না! কিনিমিত্ত তুমি ভূতলে শয়ন করিয়! 
রহিয়াছ! বত! তুমি কি আমার উপর 
কুপিত হইয়াছ! পুত্র! আমি ত তোমার 
অপ্রিয় নহি! বৎস! তোমার খর্মম-পরায়ণ। 
মাতার প্রতি দৃষ্টিপাত কর! বৎস! তুমি কি 
নিমিত আলিঙ্গন করিতেছ না ! তুমি পূর্ব্বের 
ন্যায় একবার স্থললিত বাক্যে কথা কও । 

বস! শেষ রাত্রিতে যখন তুমি বেদ 
অধ্যয়ন করিতে, শাস্ত্র অভ্যাস করিতে, তখন 
আমরা তোমার যে স্থমধুর শব্দ শ্রবণ করি- 
তাম, তাহা! আর কোথা হইতে শুনিতে 
পাইব! 

বন! আমরা অন্ধ !, আঁমরা যখন ক্ষুধা 
ও পিপাঁসায় কাতর হইব, তখন কে আর 
আমাদের নিমিত্ত বন হইতে ফল-মূল আহ- 
রণ করিয়া দিবে! পুত্র! এই তপস্থিনী 
তোমার জননী বৃদ্ধা ও অন্ধ! হইয়াছেন) 
আঁমি অন্ধ ও ক্ষমতা-রহিত হইয়া কিরূপে 
ইহার ভরণ-পোষণ করিব! বগুস! এক্ষণে 
. আমি পুত্র-শৌকে একান্ত কাতর হইলাম! 
এক্ষণে কোন্‌ ব্যক্তি আর স্বান, সন্ধ্যোপাঁসনা 
ও হোম সমাধান পূর্বক আমার সমীপত্তী 
হুইয়া আমাকে উদ্বর্তন পুর্ববক স্নান করাইবে ! 
আঁমি এক্ষণে অনাথ ও অকর্মণ্য ; অতঃপর 
কোন্‌ ব্যক্তি কন্দ-মুল ও ফল আহরণ পূর্বক 
প্রিয় অতিথির ন্যায় আমাকে ভোজন করা" 
ইবৰে! | 

পুত্র! তুমি অদ্য গমন করিও না; আমা- 
দের অনুরোধে তুমি অস্তত এক দিনও 


৫৯ 


২০১ 


এখানে অবস্থান কর; কল্য আমার সহিত 
এবং তোঁমাঁর জননীর সহিত একত্র হুইয়! 
গমন করিবে । বস! আমর! তামার বিরহ্ছে 
শোকার্ত, ছুঃখিত ও অনাথ হুইয়! অবিলন্বেই 
যমালয় গমন করিব! পুত্র! আমরা তোমার 
সহিত যমরাঁজের নিকট গমন করিয়া কাতর 
হৃদয়ে ভিক্ষা পূর্বক বলিব যে,' ধর্ম্রাজ ! 
আমাদিগ্রকে এই পুন্রটি ভিক্ষা-্বরূপ দিউন | 
হায়! অতঃপর আর. কোন্‌ ব্যক্তি স্নান, 
সন্ধ্য! ও হোম সম্পাদন পূর্বক, করতল দ্বারা 
আমার পদ-সংবাহন পূর্বক আমাকে প্রীত 
করিবে! পুত্র ! তুমি নিষ্পাপ হইয়াও পাঁপা- 
চাঁরী ক্ষত্রিয় কর্তৃক নিহত হইয়াছ; অতএব 
যে সমুদায় বীরপুরুষ সংগ্রামে পরাুখ হয়েন 
না, তাহারা যে লোকে গমন করেন, তুমিও 
সেই লোকে গমন কর। পুত্র! যে সমুদায় 
বীরপুরুষ সংগ্রামে অপরাজুখ, যে সমুদায় 
তপম্থী নিয়ত যাগশীল ও গুরু-শুআঁষা-পরা- 
য়ণ, তীহার1 যে সমুদায় শাশ্বত লোকে গমন 
করেন, তুমিও সেই লোকে গমন কর। মহা- 
রঁজ সগর, শৈব্য, দিলীপ, জনমেজয়, নহুষ, 
ুন্ধুমার, এই সমুদ্বায় রাজরধিগণের যেরূপ 
সদগতি হইয়াছে, তোমারও সেইরূপ সদগতি 
হউক। বাহার! ব্্মনিষ্ঠ, যাহারা বেদাধ্যয়নে 
নিয়ত নিরত, খাঁহারা তপঃ-পরায়ণ, ধাঁহার! 
ভূমি-দাতা) ফহারা আহিতাগ্নি, ধাহারা এক- 
পত্বী-পরায়ণ, ধাহারা গোসহত্ প্রদান করেন, 
ধাহারা নিয়ত গুরুসেব! করিয়া থাকেন, 
বাহার! মহাপ্রস্থান বা কাম্যকুপে পতনাদি, 
দ্বার দেহ-পাঁত করেন? তাহারা যে লোকে 








০২ 


রামায়ণ। 





গমন করিয়া থাকেন, তুমিও সেই, লোকে 
গ্রমন কর। বেদ-বেদাস্ত-পারদরশ মহর্ষিগণ, 
গৃহমেধিগণচস্যদারব্রক্মচারিগণঅন্ন-হিরণ্য-গো- 
ভূমি-প্রভৃতি-দাতৃগণ, অভয়-দাতৃগণ ও সত্য- 
বাদিগণ যে শাশ্বত লোক ঞ্রাণ্ড হয়েন,আমার 
তপোবলে তুমিও সেই স্থানে গমন কর। 

বস! আমাদের এই বংশে জম্ম পরি- 
গ্রহ করিয়! কোন ব্যক্তিরই অধোগতি হয় 
না; যিনি তোমাকে | বিনা অপরাধে বধ 
করিয়াছেন, তিনিই পুণ্যলোক হইতে পরি- 
চ্যুত হইবেন। 

দেবি! একান্ত কাঁতর মুনি ও মুনি-পত্বী 
শোকে বিহ্বল হইয়া! এইরূপ বহুবিধ,বিলাপ 
পূর্বক নিহত পুত্রের উদক-ক্রিয়! করিবার 
নিমিত্ত গমন করিলেন । উদক-ক্রিয়া সম্পন্ন 
হইলে খষি-কুমার দিব্য শরীর ধারণ, পূর্বক 
দেবরাঁজের সহিত দিব্য বিমানে আরোহণ 
করিয়া! নিজ-কম্মফলে দেবলোঁকে গমন 
করিতে লাগিলেন। এই সময় তিনি, অন্ধ 
পিতা-মাতাকে আশ্বাস প্রদান পূর্বক কহি- 
লেন, আমি. আপনাদের সেবা-শুজীষ। করিয়! 
সেই পুণ্যবলে ঈদৃশ সদগতি লাভ করিয়াছি) 
আপনারাও অল্স-কাল-মধ্যেই যথাত্বিলযিত 
লোকে গমন করিবেন। আপনারা আমার 
নিমিত্ত শোক ও পরিতাপ করিবেন না। এই 
মহারাজ দশরথের কোন অপরাধ নাই; 
আমি যে মৃত্যুমুখে নিপতিত হইলাম, ভবি- 
তব্যতাই তাহার মূল. 

দেবি! দিব্য-বিমান-শ্থিত দিব্য-রূপধারী 

| দেদীপ্যমান খষি-কুমার, এই কথা বলিয়া 


দেবলোকে গমন করিলেন) তপন্বী অন্ধ মুনিও 
ভাধ্যার সহিত উদকক্রিয়া সমাধান পূর্বক 
পরিশেষে, কৃতাঞ্জলিপুটে দগডায়মান আমাকে 
কহিলেন, মহারাজ ! তুমি একটিমাত্র বাণ 
বারা আমাক পুত্র-বিহীন করিয়াছ ; অতঃ- 
পর তুমি অদ্যই আমাকেও নিহত কর, এক্ষণে 
আর আমার মরণে কিছুমাত্র কষ্ট নাই। 

নরাধম! ফাহাদের যশ চতুর্দিকে বিখ্যাত 
হইয়াছে, তা'ৃশ ইচ্ছ্াকৃবংশীয় মহাত্ম! রাজর্ধি- 
দিগের বংশে জন্ম পরিগ্রহ করিয়া তুমি কি 
নিমিভ ঈদৃশ ছূর্ববিনীত হইয়াছ! স্ত্ীনিবন্ধন 
অথবা! এক ক্ষেত্রে জম্মনিবন্ধন আমার সহিত 
তোমার কোনরূপ শত্রুতা নাই; তুমি কি 
নিমিত আমাকে তার্ধ্যা ও পুত্রের মহিত এক 
বাণে নিহত করিলে! 

রাজন! তুমি ছুনতিবশত অজ্ঞান-নিব- 
দ্ধন আমার পুত্রকে বিনাশ করিয়াছ, তাহাতে 
আমি এক্ষণে তোমাকে যে শাঁপ প্রদান করি- 
তেছি,তদ্বিষয়ে মনোনিবেশ কর; আমি বৃদ্ধা- 
বস্থায় পুত্র-শোকে একাস্ত কাতর ও অবশ 
হইয়া যেরূপ জীবন পরিত্যাগ করিতেছি, 
তোমাকেও এইরূপ বৃদ্ধাবস্থায় পুন্র-দর্শন- 
লালসায় জীবন পরিত্যাগ করিতে হইবে। 
রাজন ! তুমি অজ্ঞানবশত ধধি-বধ করিয়াছ 
বলিয়া ব্রদ্মহত্যা-পাঁতকে পাতকী হও নাই; 
কিন্ত এক্ষণে আমার যেরূপ জীবনাস্তকরী 
অবস্থা ঘটিয়াঁছে, তোমারও বার্ধক্য উপস্থিত 
হইলে এইরূপ ঘোঁর দারুণ অবস্থা ঘটিবে। 

অন্ধমুনি ও মুনিপত্বী এইরূপে করুণ স্বরে 
বহুবিধ বিলাপ পূর্বক আমাকে শাপ প্রদান 





52222 সস 








অযোধ্যাকাণ্ড। 


২০৩. 





করিয়া চিতা প্রস্তৃত করাইলেন) পরে তাহারা 
উভয়ে চিতারোহণ পূর্বক জীবন বিসর্জন 
করিয়া! দেবলোকে গমন করিলেন । আমিও 
তৎকালে তাদৃশ-শাঁপ- গ্রস্ত হইয়া নিজ-পুরীতে 
প্রত্যাথমন করিলাম । 

, দেবি! অগ্রে কুপথ্য ভোজন করিলে অন্ন. 
রস দ্বারা পরিণামে যেরূপ ব্যাধি উপস্থিত 
হয়, আমারও সেইরূপ এক্ষণে ছুর্ট্ের 
ফলভোগ করিবার সময় উপস্থিত হইয়াছে! 
ভদ্রে! সেই মহাত্মা মহামুনির বাক্য সফল 
হইবার সময় উপস্থিত ! 

মহানুভব মহীপতি দশরথ, এইরূপ বলিয়া! 
রোদন করিতে করিতে ত্রস্তভাঁবে মহিষীকে 
পুনর্ববার কহিলেন,কৌশল্যে! এক্ষণে আমাকে 
পুত্র-শোঁকে জীবন পরিত্যাগ করিতে হইবে) 
আমার দর্শনেক্দ্রিয় বিকল হইয়াছে; দেবি ! 
আঁমি তোমাকে দেখিতে পাইতেছি না, তুমি 
হস্ত দ্বার আমাকে স্পর্শ কর; অদ্য আমার 
ব্রহ্মশাপ সফল হইবার সময় উপস্থিত হই- 
য়াছে, সন্দেহ নাই। আমার প্রাণ পুত্রশোকে 
বহির্গত হইবার জন্য ত্বরান্বিত হইতেছে; 
আমি এখন নয়ন দ্বারা কিছুই দেখিতে পাঁই- 
তেছি না; আমার স্মৃতি-লোপ হইয়া আসি- 
তেছে; কল্যাণি ! এই সমুদয় য-দৃত-গণ 
আমাকে ত্বরা দিতেছে । 

দেবি ! এই সময় যদি আমার রামচন্ত 
আসিয়া আমাকে স্পর্শ করে বা আমার সহিত 
সম্ভাষণ করে, অথবা যদি রামচন্দ্র যৌ- 
রাজ্য বা ধন গ্রহণ করিতে সম্মত হয়, তাহা! 

হইলে অসৃত-পায়ী আতুরের গ্যায় আমি 


পুনজবিত হইতে পারি, সন্দেহ নাই । দেবি! 
আমি রামচন্দ্রের প্রতি যেরূপ ব্যবহার করি- 
য়াছি,তাহা আমার উপযুক্ত কা্ধ্য হয় নাই) 
পরন্ত রামচন্দ্র আমার সহিত যেরূপ ব্যবহার 
করিয়াছেন, তাহা ভাহার ন্যায় মহাচুভব 
পুত্রের উপযুক্তই হইয়াছে; কারণ এই 
ভূমগুল-মধ্যে কোন জ্ঞানবান ব্যক্তি, হূর্ৃত্ত 
সম্তানকেও পরিত্যাগ করিতে পাঁরে না; 
পরন্ত এই ভূমগ্ুলে' কোন্‌ পুত্র, পিতা কর্তৃক 
নির্বাসিত হইয়া পিতার প্রতি কুপিত, 
অসুয়ান্িত ও অমর্ষ-পরতন্ত্র না হয়! দেবি! 
আমি আর কিছুই দেখিতে পাইতেছি না, 
আমার স্মৃতিশক্তিলোপ হইয়াছে! এই 
দেখ, যম-দূত আসিয়া! আমাকে লইয়া যাইতে 
ত্বরান্বিত হইতেছে। 

হায়! যদি আমি এসময় প্রিয়পুত্র রাম- 
চন্দ্রকে একবারমাত্র দেখিয়াঁও গ্রাণ পরি- 
ত্যাগ করিতে পারি, তাহা হইলে পরলোকে 
আমাকে ঈদৃশ দারুণ পুত্রশোকে বিষুদ্ধ ও 
ছুঃখার্ণবে নিমগ্ন হইতে হইবে না! হায়! 
ইহা অপেক্ষা আমার পক্ষে দুঃখকর ও কফট- 
কর বিষয় আর কি আছে যে, আঁমি অদ্য 
রাঁমচন্দ্রের মুখচন্দ্র দর্শন ন! করিয়াই জাবন 
পরিত্যাগ করিতেছি! প্রবল'বারিবেগ যেরূপ 
নদী-তীরস্থ বৃক্ষ-সমুদায়কে উম্মুলম .করিয়! | 
লইয়া যায়, সেইরূপ রাঁমচন্দ্রের অবর্শন-জনিত . 
শোঁকাঁবেগ আমার জীবন লইয়া যাইতেছে ! 

আমার রামচন্ত্র যে লময় বনবাস-ত্রত 
উদযাপন পূর্বক অযোধ্যা'নগরীতে পুনর্ববার' 
উপস্থিত হইবে, তখন যাহারা, দেবলোক 














০৪ 





হইতে সমাগত দেবরাজের ন্যায়' দেই 
মহাত্বাকে দর্শন করিবে, তাহারাই হখী! 
রামচন্দ্র বন হইতে প্রতিনিরৃত্ত হইয়! যে সময় 
পুরী প্রবেশ করিবে? সেই সময় যাহারা পুরণ- 
চন্্র-দদৃশ সেই আমার রামচন্দ্রের মুখচন্দ্র 
দেখিতে পাইবে, তাহারা মনুষ্য নহে, তাহা- 
রাই দেবতা! যাহারা রামচন্দ্র কুন্দ-সদৃশ- 
দন্ত-রাঁজি-বিরাঁজিত, প্রফুল্প-কমলদল-লোচন- 
লাঞ্ছিত, স্ববিমল-হিমাঁংশু-সদৃশ, চারু বদন 
সন্দর্শন করিবে, তাহারাই ধন্য! যাহারা 
আমার রামচন্দ্রের নিশ্বাস-মারুত-স্ুরভি, 
শরৎকালীন'প্রফুল্প-পঙ্কজ-সদৃশ, মনোহর মুখ- 
মগুল সন্দর্শন করিবে, তাঁহাঁরাই সখী 

দেবি!--কৌশল্যে! আমি ইন্দিয়-দংযোগ 
করিয়াও রূপ, রস; গন্ধ, স্পর্শ ও শব্দ অনু- 
ভব করিতে পারিতেছি না! তৈল-শুন্য 
হইলে প্রদীপের রশ্মি যেরূপ অবসন্ন হয়, 
চিতনাঁশ হওয়াতে আমার সমুদায় ইন্জ্রিয়গণও 
সেইরূপ অবসন্ন হইয়া পড়িতেছে! প্রবল- 
তর নদীবেগ যেরূপ তীরকে অবসন্ন করে, 
আমার ' হুদয়স্থিত শোকাবেগও সেইরূপ 
আমাকে অনাথ ও অচেতন করিয়া দর্জি 
করিতেছে! 

হা রামচন্দ্র! ভা রঘুবংশাবতংস ! হ! 
মহাঁবাহে। ! হা হদয়-নন্দন ! হা! পিতৃপ্রিয় ! 
হা অনাথ-নাঁথ! হা প্রজাবৎসল! হ! মধুর- 
ভাষিন! হা ধর্্মবৎসল! তুমি আমাকে পরি- 
ত্যাগ করিলে! হা! কৌশল্যে! হা তপস্থিনি 
শুমিত্রে! আমি তোমাদিথকে দেখিতে পাই: 
তেছি না! হা দৃশংসে ! হা কৈকেয়ি! হা! 





রামায়ণ। 


শক্ররূপিণি! হা কুলপাংশুলে! তোমার 
মনে এই ছিল!! মহারাজ দশরথ, দেবী 
কৌশল্যা ও স্মিব্রার সম্মুখে এইরূপ শোক 
ও পরিতাপ পূর্বক রামচন্দ্রকে স্মরণ করিতে 
করিতে, নিশাগিগমে নিশানাথের ন্যায়, শয্যা- 
তলে ক্রমে ক্রমে অস্তমিত হইলেন ।-"হা 
পুত্র! হা রামচন্দ্র! ধীরে ধীরে এই কথা 
বলিতে বলিতে পুত্রশোকে আকুলিত মহা- 
রাজ, প্রিয়তম জীবন পরিত্যাগ করিলেন। 
প্রিয় পুত্র রামচন্দ্রের নির্বাসনে একান্ত 
কাতর ছুখখার্ণবে নিমগ্ন মহারাজ দশরথ, 
শোঁকাকুলিত হৃদয়ে এইরূপ বিলাপ পরি- 


- | তাপ করিতে করিতে অর্ধরাত্রি সময়ে শয্যার 


উপরেই জীবন বিস্্জন করিলেন। 


মগ্ডষফিতম সর্থ। 





অন্তঃপুরে আক্রন্দন। 
মহারাজ দশরথ, এইরূপ বছুবিধ বিলাপ 


৩২] 


পূর্বক নীরব হইলে পুত্রশোকাতুরা কৌশল্যা (- 


তাহাকে তৎকালে নিদ্রিত বোধ করিয়া 
জাগ্করিত করিলেন না । তিনি মহারাজকে 
কিছুমাত্র না বলিয়াই পুত্র-শোক-জনিত শ্রমে 
অলস হুইয়। শোকার্ত হৃদয়েই পুনর্ববার শষ্যা" 
তলে শয়ন করিলেন। | 

অনন্তর রজনী প্রভাত হইলে যখন সূর্য্যো- 
দয় হইবার সময় উপস্থিত হইল, তখন প্রতি- 
বোৌধক স্ততি-পাঠকগণ, মহারাজকে জাগ- 


রিত করিবার অভিপ্রায়ে যথারীতি স্ততি পাঠ 











অয়োধ্যাকাণ্ড। 


৬১ 





ক্ষণকালের মধ্যেই হুষ্িষ্ট ভ্রাতৃ-সৌহৃদ নট 
করিতে পারেন! যাহা হউক, আমি সর্ববতো” 
ভাবে শঙ্কাকুলিত হইতেছি। যখন বৃহদাকার 
কোবিদার-ধ্বজ রথ দৃষ্ট হইতেছে, তখন 
বোধ হয়, রাজ্যে অভিষিক্ত দুরবদ্ধি ভরতই 
উদার-প্রকৃতি রামচন্দ্রকে বিনাশ করিবার 
নিমিন্ত স্বয়ং আগ্রমন করিয়াছেন। 

দশরথ-তনয় রামচন্দ্র আমার প্রভু, ভর্তা, 
বন্ধু, সখা ও গুরু; আমি তাহার হিতানু- 
ষ্ঠানের নিমিত্ই এই গঙ্গাতীর আশ্রয় করিয়া 
রহিয়াছি। 

অনন্তর নিষাদ-রাঁজ, মন্ত্রজ্ঞ মন্ত্রিগণের 
সহিত মন্ত্রণা করিয়া, অনুচর-বর্গকে কহিলেন, 
বীরপুরুষগণ ! তোমরা আমার আজ্ঞানুসারে 
নদী-তীরে সৈন্য-ব্যুহ রচনা করিয়া, সশর 
শরাসন ধারণ পূর্বক হৃসজ্জিত হইয়া, সমা- 
হিত হৃদয়ে অবস্থান কর। যুদ্ধের উপযোগী 
পাঁচশত নৌকা গঙ্গা-গর্ডে প্রস্তুত করিয়! 
রাখ; প্রত্যেক নৌকাতে সংগ্রাম-নিপুণ এক 
এক শত যুব! পুরুষ বন্মারত কলেবরে সশর 
শরাসন ধারণ পূর্বক অবস্থান করুক। ছুষ্ট 
ভরত-সৈন্যগণ যদি অদ্ভুত-চরিত রামচন্দ্রের 
বিরুদ্ধে যাত্রা করিয়! থাকে, তাহা! হইলে কোন 
ক্রমেই কুশলে গঙ্গ। পার হইতে পারিবে না। 

ভূজঙ্গম যেমন নির্ঘোক পরিত্যাগ করে, 
আমিও সেইরূপ অদ্য হৃদয়স্থিত রামাবযাঁশনা- 
জনিত ক্রোধ সেনা-সমূহে পরিত্যাগ করিব। 
মহারাজ দশরথ কৈকেয়ীর বশবর্তাঁ হইয়া, 
রামচন্দ্রকে বনে প্রেরণ পূর্ধবক যে মহাপাপ 
করিয়াছেন, অদ্য আমি সংগ্রামে তাছার 


ভভ 


প্রতিশ্নোধ করিব। অদ্য আঁমার কার্ুকোম্মুক্ত 
শরসমূহ তুরঙ্গ, মাঁতঙ্গ, রথী ও পদাতিগণের 
গাত্রে নিপতিত হইবে । অদ্য আমি ক্রুদ্ধ 
হইলে আমার নিশিত-শায়ক-সমূহ, বর্মিতাঙ্গ 
তুরঙ্গম-গণের বশ ভেদ করিয়া শরীরাভ্যন্তরে 
প্রবিষ্ট হইবে । অদ্য সেনাগণের মধ্যে রথ- 
সমুদায় ভগ্ন হইবে; সেনানীগণ ও 'যৌধপুরুষ- 
গণ বিনষ্ট হইবে; ধ্বজ-সমুদায় বিদ্বস্ত হইবে। 
ঈদৃশ ভাবে নিহত ,ও রণ-ভূমিতে নিপতিত 
সেনাগণকে অদ্য ক্রব্যাদগণ ভক্ষণ করিবে। 
হস্তী রথ ও তুরঙ্গগণ সমেত সৈন্যগণ যে 
স্থানে শিবির-সন্নিবেশ করিয়াছে, অদ্য আমি 
নিশিত শরনিকরে সেই স্থান শোণিত-কর্দিম- 
ময় করিব; অদ্য আমি পরাজিত সৈন্যগণের 
রুধির দ্বারা শোণিত-ভোজী গৃধ গোমায়ু ও 
বায়স গণকে পরিতৃপ্ত করিব; অদ্য প্রিয় সখ! 
রামচন্দ্রের নিমিত্ত আমি অতীব ছু্ষর কার্য্যে 
প্রবৃত্ত হইব; অথবা অদ্য আমি স্বয়ংই নিহত 


% 


হইয়া ধুলি-ধুসরিত শরীরে ধরাতলে শয়ন 


করিব। 

আমি প্রিয়বয়স্ত মহাত্ম! রামচন্দ্রের বছ- 
বিধ গুণগ্রামে বদ্ধ আছি; অদ্য আমি তাহার 
হিত-চিকীর্ু্হইয়া বহুল-তুরঙ্গ-মাত্গ-নমাকুল 
এই সৈন্য-সমূহ অবশ্যই প্রতিহত ও নিবারিত 
করিব; পরস্ত যদি রাঁজকুমার ভরত, রাম- 
চন্দ্রের প্রতি পরিতুষট ও প্রসন্ন থাকেন, যদি 
ভরত রামের বিরোধী না হয়ে, তাহা হইলে 
এই সৈন্যগ্ণ কুশলে ও অব্যহত শরীরে 
গ্গাপার হইতে পারিবে । 


হু 
শপ সিসিপসজ 














২৬২. 








রামায়ণ। 





ঘিনবতিতম সর্গ। 


চা 


ভরত-গুহ-সমাগম। 





এইরূপ বলিয়া নিষাঁদাধিপতি গুহ, রাঁজ- 
কুমার ভরতের আন্তরিক ভাব অবগত হইবার 
নিমিত্ত, মৎস্তা, মাংস*ও মধু প্রভৃতি উপায়ন 
লইয়। তাহার নিকট উপস্থিত হুইলেন। 
বিনয়জ্ঞ প্রতাপবান সৃতপুত্র মন্ত্র, নিষাঁদ- 
রাজকে আগমন করিতে দেখিয়া, বিনীত 
ভাবে ভরতের নিকট কহিলেন, রাজকুমার ! 
আপনকার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের বৃদ্ধ সখা 
নিষাদাধিপতি গুহ আপনাকে দর্শন করিবার 
নিমিত্ত সহত্র সহস্র জ্ঞাতিগণে পরিৰৃত হইয়! 
আগমন করিয়াছেন; ইনি দণগুডকাঁরণ্যের বিষয় 
সমুদ্দায়ই অবগত' আছেন; ইহার সহিত 
সাক্ষাৎ করুন| ইনি আপনকার প্রীতির 
নিমিত্ত বহুবিধ উপায়ন লইয়া আগমন করি- 
যাছেন ; রামচন্দ্র ও লক্ষমণ ষে অরণ্যে বাস 
করিতেছেন, ইনি তাহা অবশ্যই অবগত 
আছেন, সন্দেহ নাই। 

ধীমান কুমার ভরত, স্মস্ত্রের মুখে ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া, গুহকে ততক্ষণাৎ প্রবেশ 
করিতে অনুমতি দিলেন। নিষাদ-পতি গুহ 
প্রবেশানুমতি-প্রাপ্তিমাত্র, জ্ঞাতিগণে পরিবৃত 
হইয়া, বিনত্রভাবে ভরতের নিকট গমন পূর্ব্বক 
কহিলেন, রথুনন্দন ! এই দেশ আপনকার 
বিহার-উদ্যান-্বরূপ এবং এখানে স্থান-সঙ্কী- 


পর্তাও নাই। এই সম্মুখেই আপনকার দাসের 


গৃহ; আমার প্রার্থনা, আপনি আপনকার দাস. 


গৃহেই বান করেন; আমার গৃহে নিষাদগণ- 
কর্তৃক আহ্ৃত ফল, মূল, আর্দ্র মাংস, শুফ 
মাংন ও বহুবিধ ভক্ষ্য-ভোজ্য ভূরি পরিমাণে 
সঞ্চিত রহিয়াছে। শক্র-তাঁপন! আমি সৌদহা্দ 
বশতই বলিতে সাহসী হইতেছি, অদ্য আপনি 
ও সেনাগণ এই স্থানেই আহারাদি সমাধান 
পুর্ববক বহুবিধ ভোগ্য বস্ত দ্বার! পুজিত হইয়! 
কল্য প্রত্যুষে সসৈন্যে গমন করিবেন । 
অসাধারণ-ধী-শক্তি-সম্পন্ন রাজকুমার 
ভরত, নিষাদাধিপতি গুহের ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া, হেতুবাদ প্রদর্শন পূর্বক কহিলেন, 
নিষাদ-রাঁজ! আপনি আমার গুরুর সখা) 
আপনি যে আমার ঈদৃশ বহুসংখ্য সৈন্যের 
অতিথি-সকার করিতে অভিলাষ করিতে- 
ছেন, তাহাতেই আমার সমুদয় কামন! পুর্ণ 
করা হইল;--তাহাতেই আমি সম্পূর্ণ রূপে 
সৎকৃত ও প্রীত হইলাম। 
মহাঁতেজ। খ্ীমান ভরত, নিষাদাধিপতিকে 
এইরূপ বাক্য বলিয়া পুনর্বার কহিলেন, 
নিষাদরাজ! আমরা মহর্ষি ভরদ্বাজের আশ্রমে 
যাইতেছি; কোন্‌ পথে যাইতে হইবে, বলিয়া 
দিউন। এই দেশ অতীব জল-সন্কুল, অতীব 
দুর্গম ও অতীব ছুরতিক্রম। আরণ্যমার্গ-পরি- 
জ্বান-কুশল নিষাদরাজ গুহ, রাজকুমার ধীমান 
ভরতের তাদৃশ বাক্য শ্রবণ করিয়! কৃতাঞ্জলি* 
পুটে কহিলেন, মহাবীর ! এই দাসগণ সশর 
শরাসন ধারণ পূর্বক আপনকার অনুগমন 
করিবে; আমিও আঁপনকধর পশ্চাৎ পশ্চাৎ 
যাইব। পরস্ত রাজকুমার ! আপনি মহানুভব 
রামচন্দ্রের প্রতি ত কোনরূপ বিদ্বেষ-পরতন্ত্ 











অযোধ্যাকাণ্ড। 


হইয়া গমন করিতেছেন না? আপনকার 
এই অতীব বিস্তীর্_অতীব ভীষণ সৈশ্ব- 
সমূহ সন্দর্শন করিয়া, আমার মন শঙ্কাকুলিত 
হইতেছে। 

আঁকাঁশের ন্যায় নির্মল-হৃদর রাজকুমার 
ভরতৃ, গুহের মুখে ঈদৃশ মর্ম্মভেদী বাক্য 
শ্রবণ করিয়া, কাতরভাঁবে কহিলেন, হা ধিক! 
কি সর্বনাশ! নিষাঁদরাঁজ! আপনি যেরূপ 
আশঙ্ক। করিতেছেন, আমার যৈন সেরূপ 
দিন_-সেরপ মনের ভাব কদাঁপি না হয়! 
আপনি, আর্ধ্য-রামচন্দ্র-বিষয়ে আমার প্রতি 
কদাপি এরূপ শঙ্কা! করিবেন না। তিনি 
আমার জ্যেষ্ঠ ভ্রাতা ও পিতৃ-সদৃশ ; আমার 
অনুপস্থিতি-কালে তিনি বনবাঁসী হইয়াছেন; 
আমি তাঁহাকে প্রত্যানয়ন করিবার নিমিত্তই 
গমন করিতেছি; আমি আঁপনকার নিকট 
সত্য করিয়া বলিতেছি, আপনি কোন বিরুদ্ধ 
ভাব মনে করিবেন না; আমাকে অন্য-প্রকার 
বিবেচনা! করিবেন ন। 

নিষাদরাজ গুহ, রাজকুমার ভরতের মুখে 
_ঈদৃশ সম্তোষকর বাক্য শ্ররণ করিয়া, প্রফুল্ল 
বদনে পুনর্ববার কহিলেন, রাজকুমার ! আঁপ- 
নিই ধন্য! এই জগতের মধ্যে আমি আপন- 
কার ন্যায় উদারাঁশয় দ্বিতীয় ব্যক্তি দেখি 
নাই; আপনি অপ্রযত্ব-স্থলভ উপস্থিত রাজ্য 
পরিত্যাগ করিতে ইচ্ছ। করিতেছেন! আপনি 
যে মহাক্টে নিপতিত রামচন্দ্রকে প্রত্যা- 


নয়ন করিতে ইচ্ছা করিতেছেন, তাহাতে. 


আপনকার কীর্তি চিরস্থাঁয়িনী হইয়া, ভূম- 
গুলের সর্বত্র বিচরণ করিবে। 





২৬৩ 


রাঙ্ষকুমার ভরত ও নিষাদরাঁজ এইরূপ 
কথোপকথন করিতেছেন, এমত সময় দিবা- 
কর কিরণ-জাল সংবরণ পুর্ধধক অস্তাচল- 
চূড়াবলম্বী হইলেন। ক্রমশ রজনী উপস্থিত 
হইল। গুহ-কর্তৃক কৃতাতিথ্য ও পরিতোধিত 
শ্রীমান ভরত, সৈন্যগণকে যথাস্থানে সঙ্গি- 
বেশিত করিয়া, অনায়ত্ত হুদয়ে ' শক্রত্থের 
সহিত শয়ন করিলেন; পরস্ত চিন্তায় আকু- 
লিত থাকাতে ক্ষণমাঁদ্রেও তাহার নিদ্রাবেশ 
হইল না। তিনি শয়ন করিয়া, কিরূপে রাম" 
চন্দ্রকে' গ্রপন্ন করিবেন, তদ্বিয়ক বন্বিধ 
চিন্তাতেই নিমগ্ন থাকিলেন। তিনি দাঁবাগ্রি- 
সন্তপ্ত মহানাগের ন্যায় ঘোরতর অস্তর্দাহে 
দিবানিশি দহামান হইতেছিলেন, স্ৃতরাঁং ঘন- 
ঘন দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিলেন । 
শৈলরাজ হিমালয় হইতে যেরূপ ভরি পরি- 
মাঁণে ধাতু-নিঅব নির্গত হয়, সেইরূপ কুমার 
ভরতেরও সর্ব-গাত্র হইতে শোকাগ্নি-সন্তৃত 
স্বেদ নির্গত হইতে লাগিল। 
অতীব বিপদ্গ্রস্ত, অতীব ছুর্্নায়মান, 
আধি-প্রপীড়িত, হতচৈতন্য-প্রায়, পুরুষর্ষভ 
কুমার ভরত, যৃথত্রদ্ট খষভের ন্যায় ঘনঘন দীর্ঘ 
নিশ্বাস প্ররিত্যাগ করিতে লাগিলেন ; তিনি 
কিছুতেই শান্তি লাভ করিতে পারিলেন ন1। 
প্রতাপশালী মহানুভব ভরত, এইরূপে 
নিষাদ-রাজের সহিত মিলিত হইয়া, কিয়ৎক্ষণ 


অতিবাহিত করিলেন। অনন্তর অভ্যাগত-ব- 


সল বিশুদ্ধাস্তঃকরণ গুহ তীহাঁকে 'হথুখোধিত 
দেখিয়। পুনর্ধধীর কহিতে আরস্ত করিলেন। 





রা 





২৬৪ 


ব্রিনবতিতম সর্গ। ' 


€ 





গুহের নিকট ভরতের প্রশ্ন । 


জ্ঞাতিগ্ণ-পরিৰৃত, বাম্পাকুলিত'লোচন, 
বচন-বিন্যাস-স্থনিপুণ নিষাদ-রাজ গুহ, ভর- 
তের নিকট কৃতার্জলিপুটে কহিলেন, রাজ- 
কুমার! আপনি ইন্দ্রাকুবংশে জন্ম পরিগ্রহ 
করিয়া, যেরূপ অনাধারণ-ছুণ-সম্পন্ন, কৃত- 
বিদ্য ও অনন্য-সাধারণ যশোভাজন হইয়াছেন, 
তাহাঁতে আপনকার কথিত বাক্য, আপন- 
কার অনুরূপ ও আপনকার উজ্জ্বল বংশের 
অনুরূপই হইয়াছে । ঈদৃশ সচ্চরিত্বশালী.ও 
অসাধাঁরণ-গুণ-সম্পন্ন মহাপুরুষ ধাহাঁর বন্ধু, 
আমার সখা বন্ধুবৎসল সেই রামচন্দ্রও ধন্য ! 
অহো! কি অসাধারণ উদারতা ! আপনি 
গুণহীনা রমণীর ন্যায়, উপস্থিতা রাজলক্ষমীকে 
অনায়াসেই পরিত্যাগ পূর্ববক বন হইতে 
জ্যেষ্ঠ ভাতা রাঁমচন্দ্রকে প্রত্যাঁনয়ন করিতে 
গমন করিতেছেন! 

ধর্মজ্ঞ ! আর্ধ্য রামচন্দ্রের প্রতি আপন- 
(কার যাদৃশ দৃঢ় সৌহার্দ রহিয়াছে, এরূপ 
সৌহার্দ জগতের মধ্যে হুর্লভ ! আর্য রাম- 
চন্দ্র সত্যান্গত,. পিতৃ-বাক্য প্রতিপালন 
করিবার নিমিত এবং আপনকার জননীর 
বাক্য রক্ষার নিমিত্ত ভ্রাতা ও ভার্ধ্যার সহিত 
বিজন বনে গমন করিয়াছেন; রাজীবলোচন! 
সেই বিষ্রমশালী -শৌর্য্য-সম্পর ধীযান রাম- 
চন্দ্রের যষেরপ অলোক-সাধারণ গুণ, আপ- 
নিও তাহার অনুরূপ ভ্রাতা । 








'রামায়ণ। 


রাজ-পুত্র মহাযশা ধীমান ভরত, গুহের 
মুখে এরূপ বাক্য শ্রবণ করিয়া সান্ত্বনা বাক্যে 
কহিলেন ; নিষাদ-রাঁজ ! .আপনকার ঈদৃশ 
হিতকর স্সেহ বাক্য শ্রবণেে আমি পুজিত, 
অর্চিত ও 'পরম-পরিতুষ্ট হইলাম ; পরন্তু 
আমি যে একটি কথা জিজ্ঞাসা করিতেছি, 
আপনি তাহা প্রক্কত প্রস্তাবে বলিবেন, কোন 
রূপেই অনৃত বলিবেন না । নিয়ত-হ্থখো- 
চিত অপরিচিত-দুঃখ রাজীবলোচন রামচন্দ্র, 
বিদেহ-নন্দিনীর সহিত বন-গমন-কালে কোন্‌ 
কোন্‌ স্থানে আবাস গ্রহণ করিয়াছিলেন ? 
যিনি অসাধারণ ভ্রাতীন্েহ-নিধন্ধন আর্ধ্য রাম- 
চন্দ্রের পশ্চাঁৎ পশ্চাৎগমন করিয়াছেন, খেই 
স্থমিত্রাতনয় লক্ষ্মণও কিরূপ ব্যবহার করি- 
য়াছেন ? 

নিষাদরাজ ! পুরুষ-গ্রধান ধর্্মাতবা রাম- 
চন্দ্র রাঁত্রিকালে সীতার সহিত কোন্‌ স্থানে 
শয়ন করিয়াছিলেন? কোন্‌ স্থানে উপবিষ্ট 
হইয়াছিলেন? কোন্‌ স্থানে অধিক সময় 
ছিলেন? এক্ষণেই বা তিনি কোথায় আছেন ? 
সমুদায় বিশেষ রূপে আনুপুর্ব্বিক ধর্ণন করিঃন।, 

মহীধর-সদৃশ-দুদর্ষ মহাবীর আমার জ্যেষ্ঠ 
ভ্রাতা, বন-গমন-কালে কোন্‌ কোন্‌ বিষয়ের 
কথোপকথন করিয়াছিলেন? তখন তিনি 
কোন্‌ কোন্‌ দ্রব্য ভোজন করিয়া ্ষুধা-নিবৃত্তি 
করিলেন ? কিরূপ স্থানেই বা শয়ন করিয়া-. 
ছিলেন? আমি গুনিয়াছি, আমার জ্যেষ্ঠ ভ্রাতা 
আর্য্য রামচন্দ্র, সীতার সহিত এই ইচ্গুদী- 
বৃক্ষতলে একরান্রি শয়ন করিয়াছিলেন মাত্র, 
কিন্তু একটি বারও নয়ন মুদ্রিত করেন নাই ! 


৪2222১28:১ 





অযোধ্যাকাওড। 


রথ-সারথি হ্বমন্ত্র, লক্ষণ ও আপনি সশর 
শরাসন গ্রহ্ণ পূর্বক তাহার রক্ষার নিমিত্ত 
তাহা'র অদূরে জাগরণ করিয়াছিলেন । এই 
সমুদাঁয় বিষয় আমি সবিশেষ জানিতে ইচ্ছ। 
করিতেছি, আপনি বর্ণন করুন | দেব-প্রভাব 
আধ্্য রামচন্দ্র কিরূপ ব্যবহার "করিয়াছেন, 
কিরাপ কথা-বার্তা কহিয়াছেন, তৎসমুদায় 
আমার নিকট আন্ুপূর্বিবিক বলুন । 
অরণ্য-পরিজ্ঞান-নিপুণ নিষাদরাজ, মহাত্মা 
ভরতের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া, কৃতাঁ- 
গ্ললিপুটে কহিতে আরম্ভ করিলেন। 


চতুর্নবতিতম সর্গ। 


গুহ-বাক্য। 

অনন্তর অরণ্যচাঁরী নিষাদপতি গুহ, অপ্র- 
মেয়-গুণ-সম্পন্ন রাজকুমার ভরতের নিকট 
মহাত্মা রামচন্দ্রের ও লক্ষষণের সন্ভাব ও 
সদাচার বর্ণন করিতে আরম্ভ করিলেন। তিনি 
কহিলেন, যে দিন রামচন্দ্র এই স্থানে উপ- 
স্থিত হইয়াছিলেন, সেই রাত্রি ভ্রাতৃ-বসল 
মহাভুজ লন্গমণ, শক্র-চাঁপ-সদৃশ সশর শরাসন 
গ্রহণ পূর্বক জাগরণ করিয়াছিলেন ; তিনি 
জ্যেষ্ঠ ভ্রাতার শরীর-রক্ষার নিমিত ধনুর্ববাণ 
ধারণ পূর্ববক অনুদ্ধতভাবে জাগরণ করিতে- 
ছেন দেখিয়া, আমি কহিলাম, সৌমিত্রে ! 
আমি আপনকাঁর নিমিত্ত এই অপূর্বব শয্যা 
প্রস্তুত করিয়া রাখিয়াছি; আপনি অদ্য 
এখানে যথান্থখে শয়ন পূর্ববক নিদ্র!। যাউন। 


২৬৫ 


রাজকুমার ! মাদুর্শ ব্যক্তিগণ সকলেই 
রেশ সহ করিতে পারে; আপনি চিরকাল 


স্থখ.ভোগ করিয়া আসিতেছেনু, কখনই কইঈ- 


ভোগ করেন নাই ; আপনি শয়ন করুন। 
আমিই রাখচন্দ্রকে রক্ষা করিবার নিমিত্ত অদ্য 
রাত্রি জাগরণ করিব ; 'এই অবনীমণ্ডল-মধ্যে 
রামচন্দ্র অপেক্ষা আমার,প্রিয়তম মিত্র আর 
কেহই নাই; আপনি উৎক*ত হইবেন ন1; 
আমি আপনকার নিকট সত্য করিয়া বলি- 
তেছি, আমি এই রাচন্দ্রের প্রসাদেই ধর্ম 
অর্থকাম উপার্জন পূর্বক জগতীতলে অতীব 
যশস্বী হইয়াছি। সীতার সহিত রৃক্ষতলে 
শয়ান আমার প্রিয়তম সখা রামচক্দ্রকে 
আমিই নশর শরাসন ধারণ পূর্ব্বক জ্ঞাতিগণে 
পরিবৃত হুইয়! রক্ষা! করিব। 

রাজকুমার ! আমরা এই অরণ্যে সর্বদা 
বিচরণ করিয়া থাকি; ইহার কোথায় কি 
আছে, তাহা আমাদের অবিদ্দিত নাই ; এখানে 
যদ্যপি বিপক্ষগণের চতুরঙ্গ সৈন্যও আসিয়। 
উপস্থিত হয়, তাহা৷ হইলে একাকীই আমি 
তাহাদের সকলকেই পরাস্ত করিতে পারি । 

আঁমর! এইরূপ অনুরোধ বাক্য কহিলে, 
ধর্দদশ্শী মহাত্মা! লক্ষণ অনুনয়-বিনয় পূর্ববক 
কহিলেন, নিষাদরাজ ! মহারাজ দশরথের 
প্রিয়তম জ্যেষ্ঠ তনয়. মহানুভব রামচন্দ্র 
সীতার সহিত ভূমিতে শয়ন করিয়া রহিয়া-. 


ছেন, ইহা! দেখিয়া আমি কিরূপে নিদ্রা 


যাইতে পারিব! কিরূপেই বা স্থখ তোগ 
করিব! কিরূপেই ব। জীবন ধারণ করিতে 
সমর্থ হইব ! 





১ 


৬৭ 





২৬৬ 


নিষাদরাজ ! আপনি দেখুন, দেবগণ ও 
অন্নরগণ, সকলে সমবেত হুইলেও' ধাহার 
সহিত সংগ্রায.করিতে সমর্থ হয়েন না; সেই 
মহাত্মা রামচন্দ্র অদ্য মীতার সহিত তৃণ- 
শয্যায় শয়ন করিয়া! রহিয়াছেন ! মহারাজ 
দশরথ, বছবিধ তপদ্যা, বিবিধ যজ্ঞানুষ্ঠান 
ও নানা-প্রকার মন্ত্রপ্রয়োগ প্রত্তৃতি দ্বার! যে 
আত্ম-সদৃশ-লক্ষণাক্রান্ত পুত্ররত্ব লাভ করিয়া- 
ছেন, সেই অসাধারণ পুত্র রামচন্দ্র এক্ষণে 
নির্বামিত হইলেন! ইহাতে মহারাজ যে 
অধিক দিন জীবন্‌ ধারণ করিবেন, এমত 
বোধ হয় না! অনতি-দীর্ঘধকাল-মধ্যেই এই 
পৃথিবী বিধবা হইবেন, সন্দেহ নাই । রাজ- 
মহিলাগণ, মহারাজের মৃত্যু-দর্শনে চীৎকার 
পূর্বক রোদন করিয়া পরিশেষে শ্রমভার- 
পরিপীড়িত হইয়া. মুকের ন্যায় হইয়! পড়ি- 
বেন! মহারাজ, কৌশল্যা ও আমার জননী 
স্থমিত্রা যে এখন পর্য্যস্তও জীবন ধারণ করিতে- 
ছেন, এমত প্রত্যাশ! করি না। যদিও আমার 
জননী শক্রত্থের যুখাঁপেক্ষায় জীবন ধারণ 
করিলেও করিতে পারেন ; কিন্ত এইটিই 
আমার মহাদুঃখ হইতেছে যে, বীরসূ বিবৎস! 
কৌশল্যা, ঈদৃশ ছুঃসহ ছুঃখে কখনই জীবন 
ধারণ করিতে পারিবেন না ! আমার" পিতা, 
মহানুতব রাঁমচন্দ্রকে রাজ্যে অভিষিক্ত করিতে 
না! পারিয়! তীহার মনোরথ প্রতিহত ও 
অতীব দূরে নিক্ষিপ্ত হইল দেখিয়া, নিশ্চয়ই 
প্রাণ পরিত্যাগ করিবেন, সন্দেহ নাই। 

নিষাদরাজ | আমার বৃদ্ধ পিতার প্রাণ- 


ূ বিয়োগ-কালেমধাহারা সম্মিহিত থাকিয়া তাহার 





০ 


'রামায়ণ। 





প্রেতকার্ধ্য ও সকার করিবেন,ীহাদিগেরই 
জীবন সার্থক! এক্ষণে ধাহার! স্ুবিন্যস্ত-রম. 
গীয়-ত্বর-বিভূষিত, যথাযথ-্থৃবিভক্ত-মহাঁপথ- 
সম্পন্ন, হন্দ্য-প্রামাদ-সন্কুল, তৃরধ্যনিনাদ-বিনি- 
নাদিত,রথাশ্ব-গজ-সন্ধীর্ণ, বিবিধ-রত্ববিমপ্ডিত, 
সর্ব-কল্যাণ-নিলয়, হৃউ-পুষ্ট-জন-সমাকীর্ণ, 
আরামোদ্যান-সমলঙ্কৃত, সমাজোতসব-হ'শো- 
ভিত আমার পিতৃ-রাজধানীতে বিচরণ করি- 
বেন, ভাহারাই সুখী ও তীহাদিগ্গেরই জীবন 
সার্থক! হায়! আমাদিগের কি এমন দ্দিন 
হুইবে যে, আমর! সত্য-প্রতিজ্ঞ রামচন্দ্রের 
সহিত কুশলে ও স্থস্থ শরীরে পুনর্ববার অযো- 
ধ্যায় প্রবেশ করিব! রাজকুমার মহাত্মা 
লক্ষমণ জাগরিত থাঁকিয়৷ এইরূপে বিলাপ 
করিতেছেন, এমত সময়ে রজনী প্রভাঁত 
হইল। 

অন্তর সূর্য্যোদয় হইলে তীহাঁদের অভি- 
মতি-ক্রমে আমি বটক্ষীর দ্বার তাহাদের 
উভয়ের জট প্রস্তুত করিয়া দিলাম; এবং 
নৌকা আনাইয়। দিলে তাহার! স্থখে ও 
নির্ধিত্বে ভাগীরধী পার হইইলেন। . 

অনস্তর কুশ-চীর-বসন জটাধারী কুঞ্জ র-যৃখ- 
পতি-সদৃশ-মহাবল-পরাক্রান্ত পরস্তপ রামচন্দ্র 
ও লক্ষণ, সশর শরাসন ও খড়গ ধারণ পূর্বক 
সীতাকে মধ্যবস্তিনী করিয়া, আমাদিগের 
প্রতি পুনঃপুন দৃষ্টিপাত করিতে করিতে গমন 
করিলেন। 




















অযোধ্যাকাণড। ২৬৭ 
পঞ্চনবতিতম সর্গ স্পর্শ পূর্ব্বক তাহাকে আশ্বাস প্রদান করিতে 
্‌ লাগিলেন। পরে তিনি বাঁৎসল্য নিবন্ধন 
তরতকে ক্রোড়ে লইয়া, রোদন করিতে 

গুহ-বাক্য। 


রাজকুমার ভরত, নিষাদ:পতি গুহের 
মুখে এই সমুদায় মর্ম্মভেদী অপ্রিয় বাক্য শ্রবণ 
করিতে করিতে মোহাভিভূত হইয়া সেই 
স্থানেই নিপতিত হইলেন ; তাহার সমুদায় 
অঙ্গ বিকল হইল; তাহার বিপুল-বিলোচনদয় 
পরিবৃত্ত হইয়া পড়িল; তিনি ছিন্নমূল বৃক্ষের 
ন্যায় সহস! ভূতলে নিপতিত হইলেন । 

সিংহস্কদ্ধ মহাডুজ মহাসত্ব পদ্ম-পলাশ- 
লোচন তরুণ-বয়স্ক প্রিয়-দর্শন স্থকুমার রাঁজ- 
কুমার ভরত, মোহাঁভিভূত হইয়! পড়িয়াছেন 
দেখিয়া, নিষাদরাজ গুহ বিষপ্ন-বদন হইলেন ) 
এবং ভূমিকম্পে বিকম্পিত ভূমিরুহের হ্যায় 
তাহার শরীর ব্যধিত ও কম্পিত হুইতে 
লাখিল। পার্স্হিত শক্রদ্ঘ, ভরতকে হতচেতন 
ও তদবস্থাপন্ন দেখিয়া শোকাঁকুলিত ও 
সংজ্ঞাশুন্য হইয়া! তাহাকে আলিঙ্গন পূর্বক 
উচৈঃস্থরে রোদন করিতে লাগ্িলেন। পতি- 
শোকে অবসন্ন, উপবাস-কৃশ, অতীব কাঁতর, 
ভরত-মাতৃ-গণ, তাদৃশ রোদন-্বনি শ্রবণ 
করিবামাত্র সেই স্থানে আসিয়া উপস্থিত 
হইলেন। ঠাহার! প্রিয়-পুন্র ভরতকে ভূমিতে 
নিপতিত ও সংজ্ঞা-শুন্য দেখিয়! সম্ভ্রান্ত হৃদয়ে 
রোঁদন করিতে করিতে চতুর্দিকে দণ্ডায়মান 








করিতে জিজ্ঞীসা করিলেন, বস ! তোমার 
কি কোন গীড়। উপস্থিত হুইয়াঁছে ? তোমার 
শরীরে কি কোন প্রকার কষ্ট হইতেছে? 
এক্ষণে তোমার হস্তেই এই ইক্ষাকু-বং 
সকলের জীবন। বস! রাম ও লক্ষ্মণ বন-গমন 
করিয়াছেন; মহারাঁজও এক্ষণে পরলৌ'ক- 
গামী হইয়াছেন; উধুন! একমাত্র তোমার 
মুখ দেখিয়াই আমর। জীবন ধারণ করিতেছি; 
এক্ষণে তুমিই এই বংশের সকলের নাথ। 
বস! তুমি কি লক্ষণ হইতে কোন 


 অপ্রিয়'কথা শুনিয়াছ ? অথবা! আমার সেই 


বনবানী একমাত্র পুত্র রামচন্দ্র কিংবা সীতা! 
কি তোমাকে কোন অপ্রিয় কথা বলিয়াছেন? 
কৌশল্যা, আত্মজ-সদৃশ প্রিয়তম পুত্র দীন- 
ভাবাপন্ন ভরতকে এইরূপ বলিয়া জলব্রিগ্ন 
বদন দ্বারা তাহার গাত্রমার্জন পূর্ববক আশ্বীম 
প্রদান করিতে লাঁগিলেন। মহাযশ! ভরত, 
চৈতন্য লাভ করিয়া! রোদন করিতে করিতে 
কৌশল্যাকে ধরিয়া সাস্তৃনা পূর্বক নিষাদ- 
পতিকে কহিলেন, নিষাদরাজ ! আমি আপ- 
নাকে 'পুনর্ববার জিজ্ঞাসা করিতেছি ; আপনি 
সত্য করিয়া বলুন; সেই দিবস রামচন্দ্র ও 
বৈদেহী কিরূপ আহার করিয়া কোথায় 


৬. 


কিরূপে শয়ন করিয়াছিলেন ? যিনি পিতৃ- | 
হইলেন। এই সময় স্নেহ-বিব্বা, শোক-কৃশা, ' আজ্ঞার অপেক্ষা না করিয়াই ভাতু-বাৎল্য- 
তপস্থিনী কৌশল্যা, অতীব ব্যথিত ভরতের | নিবন্ধন আর্ধ্য রামচন্দ্রের দমভিব্যাহারে বন- 
সমীপবর্তিনী হইয়া! হৃখ-স্পর্শ কর-কমল দ্বার! | গমন করিয়াছেন, সেই মহাতেজা, কুল" 


্ 


১০ 





২৬৮ 





রামায়ণ। 





লক্গমী-বর্ধন লক্ষমণই বা কিরূপ আঁহারাদি 
করিয়াছিলেন ? | 
. বাক্য-বিন্যাঁস-হুনিপুণ নিষাঁদপতি গুহ, 
ভরতের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া উপস্থিত 
নয়ন-জল সংবরণ পুর্ববক কহিলেন,রাজকুমার! 
আমি সমুদায় বিবরণ যথাযথ বর্ণন করিতেছি, 
শ্রবণ করুন। আমি রাঁমচন্দ্রের আহারের 
নিমিত্ত বহুবিধ ভক্ষ্য, ভোজ্য, লেহ্‌, পেয় 
ও নানাবিধ ফল-মূল আহরণ করিয়াছিলাম। 
পরস্ত আমি প্রণয়-নিবন্ধর্ন যে যে বস্ত আনয়ন 
করিলাম, ধর্শম-পরাঁয়ণ রামচন্দ্র অপ্রতিগ্রহরূপ 
কষত্রিয়-ধর্্ম স্মরণ করিয়া, তাঁহার কিছুই 
গ্রহণ করিলেন না। তিনি আমাঁকে লজ্জায় 
অধোমুখ দেখিয়া! কহিলেন, নিষাঁদরাঁজ! 
আমর! ক্ষত্রিয়-বংশ-সম্ভৃত, অন্যের নিকট 
প্রতিগ্রহ করা আমাদের ধন্ম নহে। দান 
করা ও সশর শরাষন ধারণ পূর্বক যুদ্ধ করাই 
ক্ষ্রিয়ের ধর্ম; বিশেষত আমি পিতার 
আজ্ঞানুসারে চতুর্দশ বৎসরের নিমিত 
আরণ্যব্রত ধারণ করিয়াছি । সথে ! এই সমু- 
দায় কারণে আমি কিছুই প্রতিগ্রহ করিতে 
পারিতেছি না। 

মহানুভব রামচন্দ্র, আমাকে এইরূপ 
অনুনয়-গর্ভ সাম্তবনা-বাক্যে প্রবোধ প্রদান 
পূর্বক সীতার সহিভ সমবেত হইয়া লক্ষমণ- 
কর্তৃক আনীত জলমাত্র পান পূর্বক উপবাস 


'করিয়া থাকিলেন। কুমার লক্ষমণও অবশিষ্ট 


কিঞিৎ জল পান করিলেন। তাহারা এই- 


অনস্তর পরম-্ধার্ট্িক রামচন্দ্র বাক্য- 
সংযম পূর্বক সমাহিত হৃদয়ে, ন্যায়ানুসারে 
সায়ংসন্ধ্যা বন্দনা করিলেন। পরে কুমার 
লক্ষণ বৃক্ষ-পত্র-ও কুশ আনয়ন পূর্বক মহানু- 
ভব রামচন্দ্রের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। 
রামচন্দ্রও সীতার সহিত সেই শয্যায় শয়ন 
করিলেন। লক্ষণ তাহার পাদ-প্রক্ষালন 
করিয়! দিয়া, সেই স্থান হইতে অপস্যত হুই- 
লেন। মহানুভব রামচন্দ্র ও সীত! সেই 
রাত্রি ষে স্থানে শয়ন করিয়াছিলেন, এই সেই 
ইন্গুদী-তল ও এই সেই কুশ ও তৃণ। 

মহাত্মা রামচন্দ্র এইরূপে পর্ণ-শয্যায় 
শয়ন করিলে, ভ্রাতৃ-বসল লক্ষ্মণ ইবুপূর্ণ 
ইফুধি, সজ্য শরামন ও অঙ্গুলিত্র ধারণ পূর্ববক 
তাহার রক্ষা-কার্ধ্ে নিযুক্ত থাকিলেন। 

অনস্তর আমিও সশর-শরাসন-ধারী জ্ঞাতি- 
গ্রণের সহিত সমবেত ও ধনুর্ধারী হইয়া, 
লম্মমণের সাহায্যের নিমিত্ত অতক্দ্িত হৃদয়ে, 
মহেন্দ্র-সদৃশ রামচন্দ্রকে পরিবৃত করিয়া 
থাকিলাম। | 


য্নবতিতম সর্গ । 





 ইচ্তুদী-তল-ৃত্বাত্ত। 
মহান্ুভব ভরত মনোযোগ সহকারে 
নিষাদরাজের সমুদায় বাক্য. আনুপুর্ব্বিক 
শ্রবণ পুর্ববক সচিবগণের সহিত ইহুদী-বৃক্ষ- 
"তলে গমন করিয়৷ ভ্রাতা রামচন্দ্রের শধ্যা 


রূপে উপবাস করিয়া আছেন, এমত বময় | অরলোকন করিতে লাগিলেন। তাদৃশ তৃণ- 


সায়ংকাল উপস্থিত হইল। 


শয্যা নিরীক্ষণ করিয়া তিনি ছুঃখাভিতৃত ও 








অযোধ্যাকাণ্ড। 








২৬৯ 





বাম্পাকুলিত-লোচন হইয়া পড়িলেন। পরে 
তিনি জননীর্দিগকে কহিলেন, মাতৃগণ ! এই 
দেখুন, মহানুভব রামচন্দ্র এই স্থানে ভূমিতে 
শয়ন করিয়! রজনী যাঁপন করিয়াছেন ! এই 
দেখুন, এই স্থানে তিনি পার্থ পরিবর্তন 
করিয়াছিলেন; তাহার অঙ্গস্পর্শে এই স্থান 
পরিমর্দিত হইয়াছে! 

হায়! যে মহাত্মা, মহাবংশ-সম্তৃত মহানু- 
ভব রাঁজরাজ দশরথের ওরসে 'জন্ম পরিগ্রহ 
করিয়াছেন, তিনি কিরূপে এই ভূমি-শধ্যায় 
শয়ন করিলেন! যে পুরুষসিংহ রামচন্দ্র, 
অপূর্ধব-আস্তরণ-বিভূষিত অজিন-সংস্তৃত মহার্থ 
শঘ্যায় চিরকাল শয়ন করিয়া আমিয়াছেন, 
তিনি কিরূপে ভূমিশয্যায় শয়ন করিলেন ! 
ঘিনি কুস্থম-সমূহ-স্থশোভিত চন্দনাগুরু-সু গণ্ধি 
শুত্র'অভ্র-সদৃশ হিরণ্য-রজত-ভূমি-বিভাসিত ও 
কোকিল-কুল-কুজিত প্রাসাদের উপরিতলে 
চিরকাল হৃখ-শয্যায় শয়ন করিয়া আসিয়াছেন, 
তিনি এক্ষণে কিরূপে ভূমি-শয্যায় শয়ন করি- 
লেন! যিনি মৃদঙ্গ শঙ্খ প্রভৃতির স্থমধুর শব্দে, 
গীতবাদিত্র-নির্ধোষে ও বেণু বীণা প্রভৃতির 
নিশ্বনে নিয়ত প্রতিবোধিত হইতেন ; বন্দি- 
গণ মৃতগণ মাঁগধগণ অনুরূপ গাথ! দ্বারা 
ও স্তুতি বাক্য দ্বার] ধাহার স্তব করিয়া আসি- 
য়াছে; যিনি সর্ব-প্রধান মহাবংশে জন্ম পরি- 
গ্রহ করিয়া সর্বব-লোকের ন্খ-সম্ুদ্ধি বৃদ্ধি 


করিয়া আসিয়াছেন) সেই সর্ব-লোক-প্রিয়, 


ইন্দীবর-্যাম লোহিত-লোচন প্রিয়-দর্শন 
ব্যুট়োরস্ক মহাবাহু রামচন্দ্র ভূমিতেই শয়ন 
করিলেন! এ কথায় কে বিশ্বাম করিবে! 


ইহা এনও আমার সত্য বলিয়া প্রতীতি 
হইতেছে না! আমার অন্তঃকরণ বিমুগ্ধ হই- 
তেছে! আমার বোধ হইতেছে, এ সমুদায়ই 
স্বপ্ন! | 
আমার ধোঁধ হয়, দেবতারাও কাঁলবল 
অতিক্রম করিতে পারেন না। অপরিহরণীয় 
কাল-বলেই সমুদায় ঘটনন। হইতেছে। কালের 
গ্রভাবে দশরথ-তনয় মহানুভব রামচক্জর ও 
এইরূপে ভূমিতে শয়ন করিলেন! হায়! এই 
আমার ভ্রাতার শয্যা! এই স্থানে আমার 
ভ্রাতা মহানুভব রামচন্দ্র পার্্পরিবর্তর্ন করি- 
য়াছেন ! এই দেখুন, তীহার পার্খ্ব-পরিবর্তনে 
এই তৃণুসমুদ্ায় পরিমর্দিত হইয়াছে! 
মহারাজ দশরথের পুত্রবধূ মহান্ুভব 
রামচন্দ্রের দয়িতা, নিরুপম-রূপবতী, বিদেহ- 
রাজ-নন্দিনী সীতা এই স্থীনে শয়ন করিয়া- 
ছিলেন! আমার বোঁধ হয়, তিনি রাঁজভবনে 
যেরূপ অলঙ্কার পরিধান পুর্ববক শয়ন করি- 
তেন, এখানেও সেইরূপ নিঃশস্ক চিত্তে শয়ান। 
ছিলেন! এই দেখুন, এই স্থানে, 'অল- 
স্কার হইতে স্ববর্ণ-বিন্দ্ু-সমুদায় স্থলিত হইয় 
পড়িয়াছে! আমার বোধ হয়, তপস্বিনী 
সীতা পতিকে স্থখসচ্ছন্দে রাখিবার নিমিত্তই 
সর্ববতোভাবে চেষ্টা করিতেছেন; নতুব। তিনি 
ছুখনংব্ধিতা স্থকুমারী রাজকুমারী হইয়াও 
কি নিমিত্ত ছুঃখবছুল ভীষণ অরণ্যে আগমন 
করিলেন! 8 র 
এই স্থানে সীতা উত্তরীয় বস্ত্র রাখিয়া- 
ছিলেন সন্দেহ নাই; এই দেখুন, এখানে , 
কৌশেয়-তত্ত-সমুদায় সংলগ্ন হইয়! রহিয়াছে! 





৬৮ 











২৭০ 


রামায়ণ। 





আমার বোধ হয়, স্থকুমারী সাধবী সীতা 
ভর্তার সহবাসে থাকিয়া এই তৃণ-শয্যাতেও 
ছুঃখ অনুভব করেন নাই ! 

হায়! আমি কি নৃশংস! আমি কি হত্- 
ভাগ্য! আমার নিমিন্তই সার্ববভেবম-বহংশ- 
সমুপন্ন সর্বলোক-লোচনানন্দ সর্বহিতৈষী 
রামচন্দ্র, রাজ্য-ভেগি ও সমুদায় প্রিয়বস্ত 
পরিত্যাগ পূর্বক অনাথের ন্যায় ঈদৃশ শয্যায় 
শয়ন করিয়াছেন! ইন্দ্রীবর-শ্মাম লোহিত- 
লোচন প্রিয়দর্শন রামচন্দ্র, স্থখভাগী ও দুঃখ- 
ভোগের অধোগ্য হইয়াও কিরূপে ভূমিতে 
শয়ন করিলেন ! মহাবাঁহ শুভ-লক্ষণ লক্ষমণই 
ধন্য! কারণ তিনি মহানুভব রামচন্দ্রের ঈদৃশ 
বিষম অবন্থাতেও অনুবন্তী হইয়াছেন! বিদেহ- 
নন্দিনী সীতাঁও 'পতির অনুগামিনী হইয়। 
ধন্য! ও কৃতকার্য্যা'হইয়মছেন ! পরন্ত আমর! 
সকলে মহানুভব-রামচন্দ্র-বিরহিত হইয়া! সকল 
বিষয়েই সংশয়াপন্ন হইয়। পড়িয়াছি! 

মহারাজ দশরথ ন্বর্গারোহণ করিলেন! 
মহাপ্রভাব রামচন্দ্র বনবাসী হইলেন! 
এক্ষণে এই ধরণী, কর্ণধার-বিরহিত1 তরণীর 
ন্যায় শুন্য হইয়া পড়িয়াছে ! মহানুব রামচন্দ্র 
যদিও অরণ্যে বাস করিতেছেন, তথাপি 
তাহার অলোক-সাঁমান্য বাহুবীর্ষ্যেই এই 
বন্থন্ধরা পরিপালিত হইতেছে ; কোন ব্যক্তি 
মনে মনেও এই রাজ্য আক্রমণ করিতে 
সাহমী হয় না।* এক্ষণে অযোধ্যা-রাজধানীর 
দ্বার-সমুদায়' অপার্ত রহিয়াছে; রক্ষকগণ 
'রক্ষা-কার্যে মনোনিবেশ করিতেছে না; সমু- 
দায় স্থানই শৃন্যপ্রায়? তুরঙ্গ ও মাতঙ্গগণও 


অযস্ত্রিত ও বিশৃঙ্খল হইয়! রহিয়াছে; রাজ- 
ধানীর সমুদ্বায় লোকই একাত্র ছঃখে ও 
শোকে একান্ত কাতর ; সকলেই বিপদগ্রস্ত ; 
সকলের দ্বারই অপারৃত। ঈদৃশ অবস্থাতেও 
শক্রগণ বিষ-মিশ্রিত ভক্ষ্য দ্রব্যের ন্যায় এই 
রাজ্য গ্রহণ করিতে অগ্রসর হইতেছে ন] । 

আমিও অদ্য হইতে জটা ও চীরচীবর 
ধারণ পূর্ব্বক প্রতিদিন ফল-মূল মাত্র ভক্ষণ 
করিয়৷ কুশাস্তরণযুক্ ভূমি-শয্যাঁয় শয়ন 
করিব! আমিই আর্ধ্য রামচন্দ্রের প্রতিনিধি 
হইয়া তাপসের ন্যায় চতুর্দশ বৎসর বনে 
বাদ করিব; ম্থতরাং তিনি যাহ! অঙ্গীকার 
করিয়াছেন, তাহা বিতথ হইবে না। আমি 
যেরূপ আধ্য রামচন্দ্রের প্রতিনিধি হইয়! 
বনে বান করিব, সেইরূপ শক্রত্মও লক্ষমণের 
প্রতিনিধি হইয়া আমার অনুবর্তা হইবে। 
আর্ধ্য রামচক্জর লক্ষাণের সহিত অধোধ্যায় 
গমন করিয়া রাজসিংহাঁননে উপরেশন পূর্বক 
রাজ্য পালন করিবেন। দেবতারা কি আমার 
এই মনোরথ পুর্ণ করিবেন ! আমি কি যশস্থী 
আর্ধ্য রামচজ্রকে অযোধ্যা-রাজ্যে অভিষিক্ত 
করিতে পারিব ! 

আমি আর্ধ্য রামচন্দ্রের নিকট গমন পূর্বক 
বহুবিধ অনুনয়-বিনয় সহকারে তাহাকে 
প্রসন্ন করিবার চেষ্টা করিব; মস্তক দ্বার! 
তাহার চরণতলে নিপতিত হইব ; তাহাতেও 
যদি ত্রিনি আমার কামন! পর্ণ না করেন, 
তাহা হইলে আমি তাঁহার চরণ আশ্রয় পূর্বক 
অনুচর ও দাঁস হইয়া এই অরণ্য-মধ্যেই 


 থাকিব;, তাহাতে. তিনি কখনই. আমাকে 








€ 


অযোধ্যাকাণ্ড। 


প্রত্যাখ্যান করিতে পারিবেন না, উপেক্ষা 
করিতেও সমর্থ হইবেন না। | 
মহানুভব ভরত এইরূপ বাক্য বলিতে- 
ছেন, এমতসময়ে নিশাফাল উপস্থিত হইল;১৮ 
বিহঙ্গমগণ নিঃশব্দে নিজ নিজ “নীড়ে বিলীন 
হইয়া! রহিল; দুঃখ-শোকাভিভূত নিষাদ- 
পতিও রাজকুমার ভরতের নিকট বিদায় 
গ্রহণ করিয়া অনুচর-বর্গের সহিত নিজ ভবনে 
গমন করিলেন। 


০ 


মপ্তনবতিতম সর্গ। 


গঙ্গা-দমুত্তরণ। 

মহাঁনুভব ভরত গঙ্গাতীরে এক রাত্রি 
অতিবাহিত করিয়া! প্রত্যুষে উদ্খান পূর্ববক 
শত্রুকে কহিলেন, শত্রস্ম! উত্থিত হও, 
উত্থিত হও; রজনী অবসান হইয়াছে, এখ- 
নও কিজন্য শয়ন করিয়া রহিয়াছ ! এ দেখ, 
পদ্মিনী-গ্রবৌধন তিমিরারি, তিমিররাশি 
নিরাস পূর্বক উদ্দিত হইতেছেন ; এক্ষণে 
তুমি উঠিয়া শৃঙ্গবের-পুরাধিপতি গুহকে পীত্র 
আহ্বান করিয়া! আন; তিনি আসিয়া আমার 
সৈন্যগণকে ভাগীরথী পার করিয়া দিবেন। 
ভ্রাতৃ-বৎসল শক্রত্ব, শিষ্টাচার-কুশল বাক্য- 
বিন্যাস-বিশারদ প্রিয়বান্ধব মহারীর ভরতকে 


কহিলেন, আর্ধ্য ! আপনি বরং শোকশুন্য | 
হৃদয়ে কিয়তক্ষণ নিদ্রা গিয়াছিলেন, কিন্ত 


আধ্য রামচন্দ্রের চিন্তায় আমার ক্ষণমাত্রও 
নিদ্রা হয় নাই; আমি জাগরিতই রহিয়াছি। 





২৭১ 


আপনি আমি ও মস্ত্রিগণ সকলে মিলিয়া 
বিনয় সহকারে প্রার্থনা করিলে পুরুষসিংহ 
আঁধ্য রামচন্দ্র কি প্রসন্ন হইবেন না ? 

কুমার শত্রত্ব এই কথা! বলিয়া ভরতের 
আজ্ঞানুসারে নিষাদপতি গুহকে আনয়ন 
করিবার নিমিত্ত উপস্থিত পুরুষের প্রতি 
আদেশ করিতেছেন, এমত সময় গুহ স্বয়ংই 
তথায় উপনীত হইয়! কৃতাঞ্জলিপুটে কহি- 
লেন, রঘুনন্দন ! আঁপনারা গতরাত্রি এই 
নদীতীরে ত হখে বাঁস করিয়াছেন ?,কোন 
কষ্ট ত হয় নাই? আপনকার সমুদায় সৈন্য- 
গণের ত সর্বাঙ্গীণ কুশল ? অথবা আঁপনা- 
দের সচ্ছন্দতার সম্ভাবনা কি? যদিও আমি 
আপনাদিগের যথোপযুক্ত আতিথ্যের আয়ো- 
জন করিয়াছি, হুখশয্যাও প্রস্তত করিয়! 
দিয়াছি, তথাপি আপনাদের শ্থখবাসের 
সম্ভাবনা নাই ! আপনার] ভ্রাতৃন্েছে নির- 
স্তর পরিতপ্ু-হ্ৃদয় হছইতেছেন! পরলোকগত 
মহীপতি দশরখের চিন্তায় নিমগ্ন রহিয়াছেন! 
আপনাদের শারীরিক ও মানসিক কষ্ট ও 
দুঃখের পরিসীমা নাই ! ক্ষণকালের নিমিত্ও 
আপনাদের ভ্রাতৃন্নেহ ও পিতৃ-ন্সেহের লাঘব 
হইবার সম্ভাবন] কি! 

নিষাদপতি গুহের শদৃশ বাক্য শ্রবণ 
করিয়া শোকসাগর-নিমগ্ন ভরত অস্তঃরূরণ, 


মধ্যে ছুঃখাবেগ ধারণ করিয়! শিষ্টাচার প্রদ- | 


শর পূর্ববক কহিলেন, নিষাদরাজ ! আমরা 
পরম হুথে গত রাত্রি অতিবাহিত করিয়াছি; 
যত দূর পুজা ও অতিথি-সতকার করিতে 
হয়, তাহা আপনি সম্পূর্ণ করিয়াছেন; এক্ষাণে 











২৭২ 


রামায়ণ। 





আপনি অনুমতি করুন, দাসগণ বছসংখ্য 
নৌকা আনিয়া! আমাদিগকে গঙ্গার পরপারে 
উত্তীর্ণ করিয়া দিউক। 

নিষাদপতি গুহ, রাজকুমার ভরতের 
ঈদৃশ বাক্য শ্রবণ করিবামাত্র তৎক্ষণাৎ 
নিজ নগরে প্রবেশ পূর্বক জ্ঞাতিগণকে কহি- 
লেন, বন্ধুগণ ! জাগরিত হও, শয্য! পরিত্যাগ 
পূর্বক উত্থান কর; তোমাদের মঙ্গল হউক) 
তোমরা ত্বরান্বিত হুইঘ্া নৌকা আনয়ন 
কর; এইক্ষণেই রাজকুমার ভরতের সৈন্য- 
গণকে গঙ্গার পরপারে উত্তীর্ণ করিয়৷ দিতে 
হইবে। 

দাসগণ “যে আজ্ঞা” বলিয়! উত্থান পুর্ববক 
রাজাজ্ঞামুসারে ত্বরান্বিত হইয়া চতুর্দিক 
হইতে পঞ্চশত নৌকা আনয়ন করিল। 
এই জমুদায় নৌকার মধ্যে কোন কোন 
নৌকা স্বন্তিক-চিহ্রে চিত্রিত, কোন কোন 
নৌকা সমুন্নত-মহাদগু-বিমপ্ডিত, কোন কোন 
নৌকা পতাঁকা-মালা-স্থশোঁভিত, এবং কোন 
কোন নৌকা ঘণ্টামালা-সমলঙ্কৃত। এই 
নৌকাগুলি সমুদায়ই হবদৃ ও হবদৃশ্ঠ । এই 
নেইকা-সমুদায়ের মধ্যে স্বস্তিক-চিত্রে চিহ্নিত 


একখানি নৌকা, শুভ্র কম্বলের আস্তরণে | 


স্বশোভিত, নন্দিগগের মাঙ্গলিক শব্দে অনু- 
নাদিত ও উত্তম রূপে সুসজ্জিত ছিল। 
নিষাদরাজ গুহ স্বয়ং এই নৌকাখানি আনয়ন 
করিলেন। মহাঁবল ভরত, শক্রত্ম, কৌশল্যা, 
হযিত্রা, কৈকেয়ী ও-অন্যান্য রাজমহিষীগণ, 
এই বৃহন্ষৌকায় আরোহণ করিলেন।  গুরু- 
গণ, পুরোহিতগণ ও অন্যান্য ব্রাহ্ষণগণ, 








পৃথক পৃথক নৌকায় আরোহণ করিয়া | 


অগ্রে অগ্রে চলিলেন। অস্তঃপুরচারী ভূত্যগণ 
অন্যান্য নৌকায় আরোহণ পূর্বক তাঁহাদের 
পশ্চাঁৎ পম্চাৎ চলিল | শটক-সমূহ ও পণ্য- 
দ্রব্য-সমূহ অন্যান্য নৌক। দ্বার নীত হুইতে 
লাগিল। 

সৈন্যগণের মধ্যে কেহ কেহ জানি 
দগ্ধ করিতে লাগিল ;& কেহ কেহ তীর্ঘে 
(ঘাটে) ধাবমান হইতে লাখিল; কেহ 
কেহ ভাগু প্রভৃতি লইয়া নৌকায় তুলিতে 
লাগিল; এইরূপে সকলের কলরব মিশ্রিত 
হইয়! গগন-ভেদী এক অভূতপূর্ব স্থমহান 
কোলাহল হইয়। উঠিল। 

দাঁসগণ কর্তৃক অধিষ্ঠিত ও পরিচালিত 
পতাকামালা-স্থশোভিত নৌকা-সমুদায়, ভরত 
ও তাহার অনুচরবর্গকে বহন পূর্বক ভ্রুত- 
তর বেগে নির্বিস্বে পরপারে গমন করিতে 
লাগিল। কোন কোন নৌকায় রমশ্লীগণ, 
কোন কোন নৌকায় তুরক্সগণ, কোঁন কোন 
নৌকায় যান-সমূহ, কোন কোন নৌকায় 
বাহন-সমূহ এবং কোন কোন নৌকায় ধন- 
রত্বসমূহ নীত হইতে লাগিল। 

দাসগণ নৌক। লইয়া এক একবার পর 
পারে গমন পূর্বক পুনর্ববার শূন্য নৌকা 
লইয়া প্রত্যাগমন-কালে ক্রীড়া-কৌতুকের 


নিমিত্ত নানাপ্রকার গতি-বৈচিত্র্য প্রদর্শন 


করিতে লাগিল। 





* অতি গ্রাচীনকালে এইয়প নিয়ম ছিল যে, সৈস্তগণ দুরদেশ- 
গমন-সময়ে পথিমধ্যে যে স্থানে আবাস গ্রহণ করিত, পরিত্যাগ কিয়া 
যাইার সময় সেই স্থান দগ্ধ করিয়া ফেলিত। 


০ 








অযোধ্যাকাণ্ড। 


২7৩ 





গজারোহি-পরিচালিত বৈজয়স্তী-বিভূষিত 
মাতঙ্গগণ, সন্ভতরণ-কালে সপক্ষ পর্ববত-সমু- 
হের ন্যায় অনৃষট-পূর্ব্ব শৌভ। বিস্তার করিতে 
লাখিল। সৈন্যগণের মধ্যে কেছ*কেহ নৌকায় 
আরোহণ করিল; কেহ কেহ প্নব-সমূহে 
আরূঢ় হইল; কেহ কেহ কুস্ত দ্বারা, কেহ 
কেহ ঘট ছারা এবং কেহ কেহ বা নিজবাহু 
বার সন্তরণ পূর্বক পরপারে উত্তীর্ণ হইল। 

এইরূপে দাসগণ কর্তৃক সম্ভীরিত সেই 
সৈন্য-সমূহ বেল! চারি দণ্ডের পর প্রয়াগবন- 
সম্নিধানে উপনীত হইল। 


অধনবতিতম সর্গ। 





প্রয়াগ-প্রবেশ। 

মহান্ুভব ভরত, রথ তুরঙ্গ মাতঙ্গ ও 
পদাতি সমূহের সহিত ভাগীরথী পার হইয়। 
পুরোহিত মহর্ষি রশিষ্টের সম্মতিক্রমে নিষাদ- 
পতি গুহকে কহিলেন, নিষাদরাজ ! আর্ধ্য 
রামচন্দ্র যেখানে বাস করিতেছেন, সেই 
স্থানে যাইতে হইলে কোন্‌ পথ অবলম্বন 
করিতে হইবে, আপনি আমাকে বলিয়! 
দিউন; এই অরণ্যের কোন স্থানই আপন- 
কার অবিদিত নাই। 


অরণ্য-প্রদেশাভিজ্ঞ অরণ্যচারী গুহ, রাঁজ-. 


কুমার তরতের এই বাক্য শ্রবণ করিয়৷ যে 


স্থানে রামচন্দ্র বান করিতেছেন,তাহা বলিয়া 


দিলেন এবং কহিলেন, রাজকুমার ! আঁপনি 
এই স্থান হইতে দক্ষিণমুখ হুইয়া বিবিধ- 


বিহঙ্গম-সমাকৃল কর্দম-পরিশুন্য-তীর্ঘ-বিরা- 
জিত প্রফুল্প-কমল-প্রতিবিদ্ব-স্থশোভিত-জলা- 
শয়-সম্পন্ন পক্ষিপাদ-পাতিত-নীল-কোমল- 
শীর্শপর্ণপূর্ণ আরণ্য পথ অবলম্বন পূর্বক 
গমন করিবেন। পরে প্রয়াগবন হইতে 
পূর্বদিকে একক্রোশ "মাত্র গমন করিয়া 
মহর্ষি ভরঘাজের আশ্রমে উপস্থিত হুইবেন। 
রাজপুত্র! আপনি নেই স্থানে বিশ্রাম পূর্ববক 
ত্রিলোক-বিখ্যাত তপঃসিদ্ধ ধর্মজ্ঞ সেই মহ- 
িকে প্রণাম করিয়! প্রার্থনানুরূপ আশীর্বাদ 
গ্রহণ পূর্ববক প্রহউ হৃদয়ে জ্যেষ্ঠ ভ্রাতা 
মহানুভ্বব রামচন্দ্রকে দর্শন করিবার নিমিত্ত 
পুনর্ববার যাত্রা করিবেন। মহর্ষি আপনাকে 
দেখিলে এক রাত্রি না রাখিয়া কোন মতেই 
ছাড়িয়! দিবেন না! ; আপনি আজিকার রাত্রি 
সেইস্থানে অবস্থান পুর্ব্বক মহ্ষি-কৃত অতিথি- 
সৎকার গ্রহণ করিবেন। 

নিষাদাধিপতি গুহ এইরূপে পথ বলিয়া. 
দিলে রাজকুমার ভরত বিনীত বচনে “তথাস্ত” 
বলিয়৷ তাহাকে আলিঙ্গন করিলেন এবং 
কহিলেন, সৌম্য! আপনি এক্ষণে জ্ঞাঁতি- |. 
গণের, সহিত প্রতিনিবৃত্ত হউন; আপনি 
যথোচিত অতিথি-সৎকার করিয়াছেন, অনু- 
গমনও করিলেন। আমি আপনকার, গুণে 
যার পর নাঁই শ্রীত হইয়াছি। ধীমান রাম- 
চন্দ্রের সহিত সখ্যভাব নিবন্ধন আপনি 


'আমার প্রতি যার পর নাই ভক্তি, অনুরাগ 


ও সৌহার্দ প্রদর্শন করিয়াছেন । 
জ্ঞাতিগণ-পরিরৃত নিষাদরাঁজ গুহ, ভরত 
কর্তৃক এইরূপে অনুজ্ঞাত হুইয়া উপাধ্যায়, 








৪ 








২418 


রামায়ণ। 





পুরোহিত ও ভরতের যথাযোগ্য সম্মান প্র 
শন পূর্বক স্বগৃহাভিমুখে গমন করিলেন । 

নিষাদরাজ গুহ, জ্ঞাতিগণের সহিত 
নৌকারোহণ পুর্ধধক প্রতিনির্ত হইলে, 
মহানুভব ভরত সেনাগণে পরিরত হইয়া 
্রয়াগ-বমাভিমুখে গমন করিতে লাগিলেন । 
তিনি, রাঘব-প্রিয় দেশকাল-কোবিদ মন্ত্র্ঞ 
মন্ত্রী. স্থমন্ত্রকে পথ-প্রদর্শক করিয়া, ফল-পুষ্প- 
স্থশোভিত বৃক্ষরাজি সন্দর্শন, মধুরভাষি- 
বিহ্গগণের শ্রবণ-মনোহর স্থমধুর রব শ্রবণ, 
রামচন্দ্র সীতা ও লক্ষণের অনন্য-সাধারণ 
গুণগ্রাম-কার্ভন এবং আত্মজননী বৈকেয়ীর 
দৌধ-সমূহের উল্লেখ করিতে করিতে অর্ধ 
যোজন পথ অতিক্রম করিয়া চৈত্ররথ- 
কানন-সদৃশ-শোভা-সম্পন্ন প্রয়াগবন নামে 
বিখ্যাত মহাঁধনে প্রবিষ্ট হইলেন । 

মহানুভব ভরত, প্রয়াগবনে প্রবিষ্ট হইয়। 
সর্বব-কাম-ফলপ্রদ-মহাদ্রম-সমলঙ্কৃত সরোজ- 
রাঁজি-বিরাজিত স্থৃতীর্ঘ প্রয়াগ-তীর্ঘথে গমন 
পূর্ববক দেবস্থান প্রদক্ষিণ করিয়। প্রণাম করি- 
লেন। অনন্তর ভরতের মাতৃগণ ও মহা- 
ছ্যুতি শক্রস্থও অপ্রমত্ত হৃদয়ে গমন ,পূর্ব্বক 
দেবত] প্রদক্ষিণ করিতে লাগিলেন । তাহারা 
সকলে প্রণাম পূর্বক সেই বন হইতে বহি- 
গত হইয়া একক্রোশ দূরে পিগিত-পাদপ- 
রাজি-বিরাজিত মহর্ষি ভরদ্বাজের আশ্রম 
দেখিতে পাইলেন | - রাজকুমার ভরত, তত্ব 
জ্ঞান-সম্পন্ন মহর্ষি ভরদাঞ্জের ভাদৃশ আশ্রম 
অবলোকন করিয়। যার পর নাই আনন্দিত 
হইলেন। 


মহাত্বা রাজকুমার ভরত) .সৈন্যগণকে 


| আশ্বাস প্রদর্শন পূর্বক যথাস্থামে সন্নিবেশিত 


করিয়া মহর্ষি ভরদ্বাজকে দর্শন করিবার 
নিমিত্ত কৃতনিশ্চয় হইলেন। 


একোনশততম সর্গ 1 


ভরছ্বাজাশ্রমে বাধ । 

পুরুষসিংহ ধর্জ্ঞ ভরত, দুর হইতেই 
মহর্ষি ভরদ্বাজের আশ্রম-মগুল সন্দর্শন করিয়া! 
আশ্রমের' বাহিরে সৈন্য-সমুদায় সংহ্ছাপন 
পৃর্ববক মন্ত্রিগণের সহিত গমন করিতে প্রবৃত্ত 
হুইলেন। তিনি আপনার অস্ত্রশস্ত্র ও পরি- 
চ্ছদর পরিত্যাগ করিয়া ক্ষৌম-বসন-যুগল 
পরিধান পূর্ববক পুরোহিতকে অগ্রসর করিয়া 
পাদচারেই গমন করিতে লাগিলেন । তিনি 
দেখিলেন, আশ্রম-মগুলের উপদ্ধার, উত্তম 
স্থমাজ্জিত ও কদলীবনে শ্থশোভিত ; স্থানে 
স্থানে প্রশান্ত-্বাপদ-স্বগ-সমাকীর্ণ বেদী-সমু- 
দায় শোভ। বিস্তার করিতেছে; স্থবিন্যস্ত 
রমণীয় বৃক্ষ-সমুদায় দ্বারা এই স্থান অপার্ত 
স্বর্গঘারের ন্যায় লক্ষিত হইতেছে । 

রাজকুমার ভরত কিয়দুর গমন করিয়াই 
মহর্ষির আশ্রম দেখিতে পাঁইলেন। তিনি 
পুরোছিতগণে পরিবৃত হইয়া আশ্রম-মধ্যে 
প্রবেশ পূর্ববক দেখিলেন, ওঁদার্য্য-গুণ-বিভূঘিত 
মহর্ধি ভরঘাজ, প্রস্থলিত-ছতাশন-সদৃশ-তেজঃ" | 
পুঞ্জে সমুস্ভাপিত হইতেছেন। তিনি দুর হুই- || 
তেই মহর্ধকে দর্শন করিবামান্ত্র মন্ত্রিগণকে |] 


রি 















[ সেই স্থানে রাখিয়া পুরোহিত বশিষ্ঠের সহিত 
তাহার সমীপবর্তী হইলেন। 
মহাতপ মহর্ষি ভরদ্বাজ, মহর্ষি বশিষ্ঠকে 
দর্শন করিবামাত্র তৎক্ষণাৎ আসন হইতে 
উত্থিত হইলেন এবং শিষ্যগণকে কহিলেন, 
শীঘ্র অর্থ্য আনয়ন কর। মহর্ষি ভরদ্বাজ ও 
বশিষ্ঠ যখন মিলিত হইলেন, তখন মহাতেজা 
ভরত, সমীপবর্তা হইয়া প্রণাম করিলে ভর- 
দ্বাজ বুঝিতে পারিলেন যে, ইনিই সেই 
দ্রশরথ-তনয় ভরত। 
ধন্মাতা! ভরদাজ, পাঁদ্য, অর্ধ্য, ফল ও 
উদক প্রদান দ্বারা মহর্ষি বশিষ্ঠ, রাজকুমার 
ভরত ও অনুষায়িবর্গের যথাযথ অতিথি-সৎ- 
কার করিয়া রাজ্য-বিষয়ে, ধনাগার-বিষয়ে, 
সৈন্য-বিষয়ে ও নগর-বিষয়ে অনাময় ও কুশল 
জিজ্ঞাসা করিতে লাগিলেন । মহারাজ দশ- 
রথের মৃত্যুর বিষয় ইনি পুর্ববেই অবগত 
হইয়]ছিলেন, স্থৃতরাং রাজার বিষয়ে কোন 
প্রশ্নই করিলেন না। 
“ অনন্তর মহর্ষি বশিষ্ঠ ও ভরত, মহামুনি 
ভরদ্বাজের শরীর-বিষয়ে, অগ্নিহোত্র-বিষয়ে, 


করিলেন। মহর্ষি ভরদ্বাজ, আপনার সর্ববাঙ্গীণ 
কুশল বর্ণন করিয়া রামচন্দর্রের প্রতি স্নেহ- 


তুমি অধুনা নৃতন রাজ্যশীসনে প্রবৃত্ত হই- 
মাছ; তুমি এক্ষবে কি-নিমিত্ত রাজগ্রী পরি- 


ভুমি আঁমার নিকট সমুদায় বিশেষরূপে 








অযোধ্যাকাু। 





শিষ্য-বিষয়ে ও মৃগ-পক্ষি-বিষয়ে অনাময় প্রশ্ন 


নিবন্ধন ভরতকে কহিলেন, রাজকুমার 1. 


ত্যাগ পূর্বক এই অরপ্যে আগমন করিলে ? 
তোমার এখানে আগমনের প্রয়োজন কি? 











২৭৫ 


প্রকাশ করিয়া বল; 'তোমার আগমনে 
আমার মনে সন্দেহ উপস্থিত হইতেছে, 
আমার মনে বিরুদ্ধতাঁবই উদ্দিত হইতেছে । | | 
যে শত্রকুল-সংহারকারী কৌশল্যানন্দ-বর্ধন : 
মহানুভব রামচন্দ্র, চীরচীবর ধারণ পূর্ববক 
সীতা ও লক্ষণের সহির্ত অরণ্যবাসী হুইয়া- 
ছেন; সত্যবাদী তোমার পিতা, স্ত্রীর বাক্যানু- 
সারে ধাহাকে আজ্ঞা করিয়াছিলেন যে, 
তুমি চতুর্দশ বসর বনবাসী হও; গেই পরম- 
ধার্মিক ক্ষমাশীল রামচন্দ্রের প্রতি ফি তুমি 
রাজ্যলোভে স্নেহ-পরিশুন্য হইয়। রাজ্য নিষ্ষ- 
টক করিবার নিমিত তাহার বিরুদ্ধাচরণ 
করিবার অভিপ্রায়ে এখাঁনে আগমন করিয়াছ? 
রাজকুমার! মহানুভব রামচন্দ্র নির্দোষ, 
নিষ্পাপ ও নির্মল-হৃদয় ; নিণ্টক রাজ্য- 
ভোগ করিবার অভিপ্রায়ে তাহার প্রতি 
পাপাঁচরণ করা তোমার কর্তব্য নে। রাজ-. 
কুমীর ! দেখ, তোমার নিষিত্তই যখন তিনি 
পিতা-কর্তৃক নির্বাসিত হইয়া! অরণ্যবাঁপী 
হইয়াছেন; তখন সেই নিষ্পাপ মহাত্বার 
প্রতি পাপাচরণ কর! তোমার কোন ক্রমেই : 
উচিত, কার্ধ্য হইতেছে না । 

ধীমান মহর্ষি ভরদ্ধাজের মুখে এইরূপ 
দারুণ বাক্য শ্রবণ করিয়! নির্মল-হৃদয় ভরত 
অতীব ছুঃখাভিভূত, বাম্পপৃরিত-লোচন ও 
বিবর্ণ-বদন হইয়! কৃতাঞ্জলিপুটে কহিলেন, |: 
হায়! আমি হত হইলাম ! ভগবন ! আঁপ- 
নিও আমাকে এইরূপ ভারে দেখিতেছেন !, 
মহর্মে! আমাকে এরূপ কথ। বলিবেন 'না) 
আমার প্রতি এরূপ দোঁষাশঙ্ক! করিবেন না । 


























৫] 


২৭৬ 


রামায়ণ। 





আমার জননী আঁমার অনুপস্থানে মহারাজের 
নিকট যে সমুদ্খয় কথ! বলিয়াছিলেন,_-যে 
বর প্রার্থনা করিয়াছিলেন, তাহা কোন ক্রমেই 
আমার ই্$ ও অভিপ্রেত নহে, আমি তাহাতে 
কোন রূপে পরিতুষ$ও হই নাই, এবং আমি 
সেই মাতৃ-বাঁক্য গ্রহণও করি নাই। তপো- 
ধন ! আমার জননী রাজ্যলোভে অন্ধ! হইয়া 
আমার মন্তফ্ে অপরিহরণীয় 'অযশোতার 
নিক্ষেপ করিয়াছেন, কিন্ত আমি কোন ক্রমেই 
জননীয় তাদৃশ ঘ্বণিত মতের অনুমোদন করি 
নাই, অনুবর্তীও হই নাই এবং আমি পুর্ব্র 
এ বিষয় কিছুমাত্র পরিজ্ঞাতও ছিলাম, না। . 
মহর্ষে! হিমাংশু-সদৃশ-নির্মল রাজবংশে 
জন্ম পরিগ্রহ করিয়া কোন্‌ নির্ঘণ ব্যক্তি 
প্রিয়তম জ্যেষ্ঠ ভ্রাতার অনিষ্টাচরণ করিতে 
পারে! আমার রাজলক্ষীতে প্রয়োজন নাই, 
_ম্থখে প্রয়োজন নাই,-এই জীবনেও 
প্রয়োজন নাই! যদি বনবাদী জ্যেষ্ঠ ভ্রাতা 
রামচন্দ্রকে অঘোধ্যার সিংহাসনে বসাইতে 
না পারি, তাহ! হইলে আমি স্থখ-সৌভাগ্য 
ও, জীবন, সমুদায়ই পরিত্যাগ করিব! তপো- 
ধন! আমি পুরুষসিংহ রামচন্দ্রকে, প্রসন্ন 
করিবার নিমিত্ত, অযোধ্যায় ফিরাইয়া লইয়। 
যাইবার নিমিত্ত ও তাহার চরণ-সেবা করি- 
বার নিমিত্ত এ স্থানে আগমন করিয়াছি। 
মহর্ষে! আমি ঈদৃশ অবস্থাপন্ন হইয়াছি, 
আপনি আমার প্রতি প্রসন্ন হউন) অবনিনাথ 


,রঘুকুলতিলক রামচন্দ্র সম্প্রতি কোথায় অর- 


স্থান করিতেছেন, আমাকে অনুগ্রহ পূর্বক 
বলিয়া দ্রিউন। 


এইরূপ বলিতে বলিতে রামচন্দ্রের প্রতি 
নিরতিশয় স্নেহ-নিবন্ধন মহানুভব ভরতের 
নয়ন-যুগল হইতে বাচ্পবারি নিপতিত হইতে 
লাগিল। মছুর্ধি ভরদ্বাজ, কুমার ভরতকে 
অশ্রক্রিন্ন-মুখ দেখিয়া স্সেহ সহকারে কৃহি- 
লেন, বৎস! তুমি যে সমুদায় কথা বলিতেছ, 
তাহা তোমার ন্যায় মহাত্মার উপযুক্তই 
হইয়াছে! (তোমার বাক্যে আমার বিশ্বাম 
হইল;-_-আমার হুদয়-তাপ বিদূরিত হইল! 

রাজকুমার ভরত, আকার-প্রকার দ্বারা 
মহর্ষিকে পরিতুষ্ট দেখিয়! নয়ন-জল মার্জন 
পূর্ববক পুনর্ধবার কহিলেন, তগোধন ! যদি 
আমার প্রতি আপৃনকার বিশ্বাস থাকে, যদি 
আমি আপনকার দয়া ও কপার পাত্র হই, 
তাহা হইলে আমার জ্যেষ্ঠ ভ্রাতা গুণাভি- 
রাম রামচন্দ্র এক্ষণে কোথায় রহিয়াঁছেন, 
অনুগ্রহ পূর্বক বলিয়া দিউন। কুমার ভরত 
এইরূপ বলিয়া রামচন্জ্রের অনুসন্ধান লইতে- 
ছেন দেখিয়া, মহাতেজ৷ মহর্ষি ভরদ্বাজের 
অন্তঃকরণ দয়া-প্রবণ ও প্রসন্ন হইল। তিনি 
হাস্ত করিয়া যথারীতি সম্মান সহকাঁরে 
ভরতকে কহিলেন, নরমিংহ! তুমি পরম- 
পবিত্র রঘুবংশে জন্ম পরিগ্রহ করিয়াছ; 
তুমি যে রামচন্দ্রকে অরণ্য হইতে প্রত্যানয়ন 
করিবার অভিলাষ করিয়া, তাহা তোমার 
উপযুক্ত কাধ্যই হইয়াছে । সৌম্য! আমি 
তোমার অনন্য-সাধারণ গুণ-সমুদ্দায় অবগত 


আছি; তোমার অস্তঃকরণে যে গুরু-ভক্তি, 


জিতেক্জ্রিয়তা, অনুকম্পাও ক্ষমাগুণ আছে, 
তাহাও আমার অবিদিত নাই; আমি 








| 


) 





অযোধ্যাকাণ্ড। 


২৭৭ 





কেবল তোমার মুখে এইরূপ প্রিয় কথা প্রকৃত 
প্রস্তাবে শ্রবণ করিবার অভিপ্রায়েই ঈদৃশ 
অপ্রিয় বাক্য বলিয়াছিলাম। বগুস ! তোমার 
মানসিক ভাব যে হিমাংশুর ন্যায় নির্মল; তুমি 
যে পরম-খার্টিক,বিগুদ্ধ-চরিত ওব্রাতৃবৎসল; 
তাহা অবগত থাকিয়াও আমি তোমার কীর্তি- 
বর্ধনের নিমিত্তই তাদৃশ প্রশ্ন করিয়াছিলাম। 
মহাবাহো ! তুমি ধর্দশীল ও গুরু-বসল ; 
তোষার প্রিয়তম ভ্রাতা রাঁজীব-লোচন রাম- 
চন্্র যে স্থানে আছেন, বলিয়। দিতেছি, শ্রাবণ 
কর.। ধর্মশীল রামচন্দ্র, এক্ষণে সীতা ও লক্ষম- 
পের সহিত যে স্থানে বাস করিতেছেন, তাহা! 
আমার অবিদ্দিত নাই। 
মহানুতব রামচন্দ্র, 'লম্মণ ও সীতার 
সহিত রমণীয় চিত্রকুট-পর্ববত-সম্গিধানে আশ্রম 
নির্মাণ করিয়া বাস করিতেছেন; কল্য প্রাতঃ- 
কালে তুমি সেই স্থানে গমন করিবে ) অদ্য 
অমাত্যগণের সহিত ও স্হ্বদ্গণের সহিত এই 
আশ্রমে অবস্থান কর; আমি তোমার ও 
তোমার অনুচরগণের যথাযথ অতিথি-সৎকার 
“করিতে মানস করিয়াছি; আমার ইচ্ছা যে, 
তুমি আমার এই কামন৷ পূর্ণ কর। 
বিখ্যাত-যশা, উদ্দার-দর্শন, রাজকুমার 
ভরত, মহর্ষির বাক্যে সম্মত হইয়া অনুচর- 
বর্গের সহিত সেই স্থানে সেই রাত্রি বাঁস 
করিতে কৃতনিশ্চয় হইলেন। 





শততম সর্গ। 


যা রঃ ফ) 
ভরম্বাজের আতিথ্য। 


রাজকুমার ভরত, সৈন্যগণ-সমভিব্যাহারে 
যখন সেই স্থানে সেইরাত্রি অবস্থান করিতে 
সম্মত হইলেন; তখন মহর্ষি ভরদ্বাজ, অতিথি- 
সকার করিধার অভিপ্রায়ে তাহাকে ও 
তাঁহার অনুচরবর্গকে নিমন্ত্রণ করিলেন। 
ভরত কহিলেন, মহর্ষে! অরণ্য-মধ্যে যাহ! 
সম্তাবিত হইতে পারে, তাদৃশ পাদ্য-অর্ধ্যাদি 
দ্বারা আপনি আমাদের অতিথি-সৎকাঁর করি- 
য়াছেন ফল-মূল ও জল দ্বারাই আমর! 
যখোচিত সৎকৃত হইয়াছি; পুনর্বার আর 
আঁয়াসের প্রয়োজন কি? 

রাজকুমার ভরতের, ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া মহর্ষি ভরদ্বাজ, প্রীত হৃদয়ে ঈষৎ 
হাস্য করিয়া! কহিলেন, বন! আমার প্রতি 
তোঁমার যে সাতিশয় প্রীতি আছে, এবং 
তুমি যে, যে কোন রূপ অতিথি-সকারে 
পরিতুষ্ট হও, তাহা! আমার অবিদিত নাই ; 
পরন্ত আমি তোমার এই সমুদায় সৈন্যগণকে 
যথোপযুক্ত ভোজন করাইতে অভিলাষ করি- 
য়াছি। রাজকুমার! এরূপ করিলে আমি 
যার পর নাই প্রীত হইব। বতস!ছুমি কি 
নিমিত সৈন্যগণকে দুরে রাখিয়। আসিয়াছ & 
তুমি কি নিমিত্ত সৈন্যগণ ও বাহনগ্রণ লইয়া ্‌ 
এই আশ্রমে আগমন কর নাই 1 

(রাজকুমার ভরত কৃতাঞ্জলিপুটে. কহিলেন, ' 
তগবন! আমি আপনকার 'ুয়েই এন্ছানে 











২4৮ 





সৈন্যগণকে আনয়ন করি ন্বাই। ত্পোধন ! 
রাজা ও রাজপুত্রগণের কর্তব্য এই যে, সৈন্য- 
সামস্ত লইয়া তপন্বিগণের আশ্রম-পীড়। না 
দেন। ভগবন ! ,আমার অনুগামী তুরঙ্গগণ, 
ত্রিপ্রশ্রতক্চ মত্ত মাতঙ্গগণ ও পদ্বাতিগণ, বহু 


চান আচ্ছন্ করিয়া গমন করিতে খাকে ; 


পাছে তাহারা আশ্রম- বৃক্ষ ভগ্ন করে, পবিত্র 
ভূমি, পানীয় ও পর্ণশালা! নষ্ট করে; সেই 
আঁশঙ্কাতেই আমি সৈন্যগণকে দূরে রাখিয়া 
কেবল গুরুগণ সমভিব্যাহারে এখানে আগ- 
মন করিয়াছি। 

এই বাক্য শ্রাবণ করিয়! মহর্ষি আজ্ঞা 
করিলেন যে, সমুদায় সৈন্যগণকে এই আশ্র- 
মের মধ্যে আনয়ন কর। কুমার ভরত, মহ- 
বির আদেশ-অনুরূপ কার্য করিলেন, মহর্ষিও 
গরিতুষ্ট হইলেন। 

অনন্তর অতিথি-সকারাঁভিলাষী মহর্ষি 
ভরছাজ, অম্িশলায় প্রবেশ পূর্বক আচমন 
করিয়] বিশ্বকর্মীকে আহ্বান করিলেন, এবং 
কছিলেন,বিশ্বকপ্মন | আমি, রঘুনন্দন ভরতের 
ও তাহার অনুচরবর্গের যথোচিত আতিথ্য 
করিতে অভিলাষ করিয়াছি; তুমি অতিথি-সৎ- 
কারের উপযোগী সমুদায় দ্রব্য-সামগ্রী আয়ো- 
জন করিয়! দাও । কি. পৃথিবীতে, কি অস্তরীক্ষে, 
যে রফল পূর্ধব-বাছিনী ও পশ্চিম-বাছিনী 
নদী আছেন, তাহারা সকলেই এখানে আগ- 
মন করুন। ফোন ফোন নদী মৈরেয়-নামক- 
| মদ্যময়ী হইয়া, কোন কোন নদী হুধাময়ী 


*যে সকল হত্তীর, কর্ণ, চক্ষু ও নাসিক! হইতে মঘ-্ষরণ হয, 
তাহাদিগকে জরিপ্রক্রত, বলা হাঙ্গ। 


রাশায়ণ। 


| উৎপন্ন হয়, তাহাও এই স্থানে আনয়ন 


| সমুদয় বিশুদ্ধ বাক্য কহিলেন । পরে তিনি 



























হইয়া এবং কোন কোন নদী ইক্ষুকাঁগু-সদৃশ- 

হুমধুর-শীতল-সলিল-বাহিনী হইয়া এখানে 
প্রবাহিত হউন । বিশ্বাবন্থ হাহা হুহু প্রত্থৃতি 
গন্ধর্বগণ, দেবগণ, অপ্লরোগণ ও গন্ধবর্ী 
গণকে আন্বাঁন করিতেছি; তাহারা সকলেই 
অদ্য এখানে আন্বন। ঘ্ৃতাচী, মেনকা, রস্তাঃ 
মিশ্রকেশী, অলন্ুষা, বিশ্বাচী, নাগদত্তা, হেম। ও 
পর্ববত-বাসিনী সোমা প্রভৃতি যে সমস্ত দিব্য- 
কামিনী, দেবরাজ ইন্দ্র এবং মহাদ্্যতি ব্রহ্মার 
উপাসন1 ও মনোরঞ্জন করেন; তাহার! উত্তম 
বেশভূষ! পরিধান পূর্ববক তুম্বুরুর সহিত অদ্য 
এখানে আগমন করুন। তুমি এই স্থানে 
বহুবিধ-দিব্য-ফল-বিরাজিত উদ্যান প্রস্তত 
কর। কুবেরের ৫ষ উপবনে নিরন্তর বসন- 
ভূষণরূপ পত্র ও দ্িব্য-রমণীরূপ রমণীয় ফল 


কর। ভগবান সোমও এই স্থানে বহুবিধ 
অপূর্বব ভক্ষ্য ভোজ্য লেছা পেয় প্রস্ৃতি 
আহারংদ্রব্য প্রস্তত করিয়। দিউন। ভগবান 
দোমের প্রভাবেই বহুবিধ বিচিত্রমাল্য, নানা- 
বিধ মাংস, নুর] প্রভৃতি নানাপ্রকার পেয় দ্রব্য, 
এবং উত্তম-মধু-ধারা-ক্ষরণ-পরায়ণ পাদপ সমু- 
হও এই স্থানে ভূরি পরিমাণে আবিভ্ূতি হউক। 

তেজোরাশি-বিভাসিত নিয়মোপেত তপঃ- 
গ্রভাব-সম্পন্ন মহর্ষি ভরদ্বাজ, সমাধিন্ছ হইয়া 
যথানিয়মে হ্পষ্টাক্ষরে সমূচ্চারণ পূর্বক এই 





কৃতাঞ্জলিপুটে পূর্ববমুখে উপবিষ্ট হইয়া মনে 
মনে এই সমুদায় ধ্যান করিতেছেন, এমত. 
সময় দৈবকৃত সেই সমুদায় দ্রব্য-সামগ্রী সেই 


















অযোধ্যাকাণ্ড। 


২৯ 





স্থানে উপস্থিত হইল। অতীব-খম্পর্ণ চন্দন- 
গন্ধ-স্গন্ধি সর্ধবজন-প্রিম দক্ষিণাদিল, মলয় ও 


1 দর্দুর পর্বত সেব| করিয়া সেই স্থানে মন্দ | 
মন্দ প্রবাহিত হইতে আরম্ত হইল; চতুর্দিকে া 
নিবিড় নিব্য পুষ্পবৃষ্টি হইতে লীগিল ; দেব- 


দুন্দুভি-ধ্বনি দ্বার! চতুর্দিক অনুনাদিত হইয়া 
উঠিল; অপূর্ব সদ্গন্ধে চতুর্দিক আমো- 


দিত হইল; অপ্লরোগণ আসিয়! সেই স্থানে | 
নৃত্য করিতে প্রব্ত্ত হইলেন; ফেবগণ ও. 
[ গন্ধরববগ্ণণ বীণা বাদন পূর্বক গান করিতে 
আরম্ভ করিলেন। শুইরূপে যুগপছুদীরিত 
তাললয়-সম্পন্ন সেই বিবিধ সঙ্গীত-ধ্বনি, ভূম- 
গুল ও নভোমগুলে বিস্তীর্ণ হইয়া সকল | 


| প্রাণীরই শ্রধণ-বিবর এককালে সমাচ্ছন্ন করিয়। 
ফেলিল। 

অনন্তর এই সমুদায় শ্রোত্রস্থখ শব্দ বিরত 
হইলে, কুমার তরতের সৈশ্যগণ বিশ্বকর্মা 
অপূর্ব সথষ্টি দেখিতে পাইল) তাঁহারা দেখিল, 
চডুর্দিকে পঞ্চষোজন পর্য্যন্ত ভূমি সমতল ও 
[ নীল-বৈদূর্যয-সদৃশ-শাল-সমাচ্ছম হইয়াছে; 
সেই স্থানে বিশ্বরৃক্ষ, কপিথরৃক্ষ, পনদরক্ষ, 
বীজপুরবৃক্ষ, জন্থুরৃক্ষ, আমলকীবৃক্ষ ও আত্ম- 
বৃক্ষ, অপর্য্যাপ্ত-ফলভরে অবনত হুইয়া রহি- 
[ য়াছে; উত্তরকুরু হইতে সমাগত দেবোপ- 
ভোগ্য চৈত্ররথ কাননও বিরাঁজিত হইতেছে! 

তত্বজ্ঞান-সম্পক্গ মহর্ষিভরদ্বাজেয় বচনামু- 
সারে দেবতার উপভোগ্য। পবিদ্রতমা স্বচ্ছ 
সলিলা সরস্বতী নদীও সেই স্থানে আঙ্গমন 
করিলেন ; এবং নানা-রস-বাহিনী অন্যাগ্থ 
অসংখ্য নদীও সেই ক্ছানে উপস্থিত হইল। 


হুধাধৰলিত-কতুশাল গৃহ-দমূহ, হ্য-সমৃহ, 
প্রাসাদ-সমূহ, তুরঙ্গশালা-সমূহ, মাতঙ্গশালা" 
সমূহ এবং বিবিধ বিচিত্র তোরণ-লমৃহও 


সহসা প্রাহুর্ভৃত হইল। শুত্র-জলধর-নদৃশ, 
গন্ধ-সলিল-সিক্ত, হৃয়তি-শুক্লমাল্য-ধিডৃদিত, || 
সসজ্দিত-রমণীয়-তোরণ-বিরাজিত, বর্ণাশ্রষ- || 


চতুয়ের পরম-মুখ-সমাঁবেশ-যোগ্য, শয়ন-গৃহ |. 


তভোজন-গৃহ ওপাঁন-গৃহ সম্পন্ন, সকল-প্রকার- 
দিব্য-রস-সম্পূর্ণ, -স্থস্বাহু-দিধ্য-ভক্ষ্য-ভোজ্য- 
বসন-ভূষখ-ম্ব সজ্জিত, সকল-প্রকার-মহারহ-খৃহ- 
সামস্ত্রী-পরিপূর্ণ-সথমার্ডিত-নির্দল-ভাজন-সমুদৃ- 
ভানিতস্হবিন্যন্ত দিব্যাসন-ম্বশো ভিত,অপূর্বব- 
আন্তরগাচ্ছাদিত-শয়নাসন-লমলঙ্কত,পরম-রম- 
শীয় রাজবেশ্বও সহসা তথায় আবির্ভূত হইয়া 
অতূত-পূর্বব শোভা বিস্তার করিতে লাগিল । 

কফেকয়ীনন্দন মাবাহথ ভরত, মহর্ষি ভগ্ন- 


দ্বাজের অনুমতি-অনুসারে রত্বরাজি-বিরাঁজিত | | 


সেই হুরম্য রাজভবনে প্রবিষ্ট হইলেন) মঞ্জি-। 
গ্রণ ও পুরোহিতগণও তাহার অন্ুগমন করি- 
লেন। তাহার! অপূর্বব অষ্টালিকা ও অপূর্ব 
গৃহ-সজ্জা মন্দর্শন করিয়া যার পর নাই আন- 
ন্দিত হইলেন। মহানুভব ভরত মন্ত্রিগণে ও |. 
পুরোহিতগণে' পরিযৃত হইয়া! তথায় অদৃষ্- | 
পূর্ব দিব্য রাজসিংহাসশূ, বালব্যজন ও ছত্র 
অবলোকন করিলেন। মহাত্মা ভরত রাজ 
ংহাসন দর্শনমাত্র রামচন্দ্রকে প্রণাম পূর্বক 
বালব্যজন হন্তে লইয়া! তৎমমিছিত মন্ত্রী 
আসনে উপবেশন করিলেন । ' মন্ত্রিগণ 
পুরোহিতগণও যথাক্রমে স্ব শ্ব নির্দিউ আনে , 
উপবিষ্ট হইলেন; পশ্চাঁৎ. /সেনাপতি 3 








২৮০ 





শাসনকর্তাও উভয়ে যথাস্থানে আসন-পরি- 
গ্রহ করিলেন। 

" অনন্তর ধর্মজ্ব মহর্ধি বশিষ্ঠ ও কুমার 
ভরত, অপূর্বব-রূপ-রস-ন্ধান্থিত বস্ত দ্বারা 
ভরদ্বাজ-কৃত-আতিথ্য স্বীকার করিতে লাগি- 
লেন। মহর্ষি ভরদ্বাজের আজ্ঞাক্রমে তৎ- 
ক্ষণা সেই স্থানে পায়স-কর্দমময় নদী-সমু- 
দায় উপস্থিত হইল; এই নদী-সমুদায়ের 
উভয় কুল পাতুম্বত্তিকা-বিমপ্ডিত; তীর- 
প্রদেশ মহর্ধির প্রভাবে নানাবিধ অপূর্ব 
দ্রব্যে পরিপূর্ণহইল;সেইুহুর্তেই দিব্যাভরণ- 
ভূষিত নিরূপম-রূপ-লাবণ্য-সম্পন্ন সহত্র সহস্র 
অগ্নরোগণও সেই স্থানে আগমন করিলেন ; 
ধনপতি কুবেরও মণি-মুক্তা-স্থবর্ণ-প্রবাল-পরি- 
শোভিতা পদ্ম-কিপ্রক্ক-সদৃশ-প্রতা-সম্পন্না তণ্ত- 
কাঞ্চন-প্রতিমা বিংশতিসহজঅ রূপবতী দিব্য- 
রমণী প্রেরণ করিলেন। ধাঁহারা কটাক্ষপাত 
করিলে পুরুষগণ উন্মভ-চেতা হয়, তাদৃশী 
ভ্রিংশৎসহত্র রূপলাবণ্যৰতী রমণী, নন্দন- 
বন হইতে আগমন করিলেন। নারদ, তুন্ুরু, 
গবোপ, প্রদত্ত, সুর্্যমগ্ডল, এই সমুদায় গন্ধরবব- 
রাজ আসিয়া! রাজকুমার ভরতের সম্মথে গান 
| করিতে প্রবৃত্ত হইলেন। অলন্বুষা, মিশ্রুকেশী, 
পুডরীকা, বাঘনা প্রভৃতি দেবসভার নর্তকী- 
গণও মহর্ষি ভরদ্বাজের আল্ঞাক্রমে তৎক্ষণাৎ 
সেই স্থানে আসিয়া নৃত্য করিতে আরস্ত 
করিলেন। চৈত্ররথ নামক উদ্যানে ঘে যে 
প্রকার দেবোপভোগ্য পুষ্পমাল্য আছে, 
মহর্ষি ভরদ্বাজের আজ্ঞাক্রমে সেই সমুদায়ও 
শুয়াগে আসিব! উপস্থিত-হইল।. .. 


রামায়ণ। 


এই সময় মহর্ষির আজ্ঞাক্রমে তত্রত্য 
বি্ব-বৃক্ষ-সমূহ মৃদঙ্গ বাজাইতে লাগিল; অশ্বথ- 
বৃক্ষ-সমুদায় নৃত্য করিতে আরম্ভ করিল; 
বিভীতক-বৃক্ষ-সমুদায় তাঁল প্রদান করিতে 
লাগিল, এবং সরল তাল তিলক তমাল 
প্রভৃতি বৃক্ষ-সমুদায়, কুজ ও বামন রূপ ধাঁরণ 
করিয়। প্রন হৃদয়ে সেই স্থানে উপস্থিত 
থাকিল। মহ্ধির আশ্রমে যে সমুদায় শিংশপা 
আমলকী জন্মু প্রভৃতি বৃক্ষ ও অন্যান্য লতা! 
ছিল,তৎুসমুদায়ই তৎকালে অদুষটপূর্ব্ব রমণী- 
মুত্তি ধারণকরিয়! সেই স্থানে অবস্থান করিল। 
তাহারা বলিতে লাগিল, যিনি হুরাপান 
করিয়! থাকেন, তিনি হথরাপান করুন ; যিনি 
ক্ষুধার্থ হইয়া! থাকেন, তিনি যত পারেন, 
অপূর্ধব মাংস, পায়স ও অন্যান্য দ্রব্য যথা- 
রুচি ভক্ষণ করুন। 

এক এক সৈনিক পুরুষের নিকট পাঁচ 
ছয়টি করিয়া নিরুপম-রূপবতী যুবতী বিলা- 
সিনী আসিয়। সেবা-শুশ্রীষা করিতে লাগিল। 
তাহাদের মধ্যে কেহ কেহ এ সৈনিক পুরু- 
ষকে অপূর্ব নদীতীরে উপবেশন করাইয়া স্নান 
করাইল; কেহ কেহ বা অপূর্ব্ব বসন ভূষণ 
পরিধান করাইয়া দিতে লাগিল; কোন কোন 
রূপ-লাবণ্যবতী রুচির-লোঁচনা লনা, নিকটে 
বসিয়! গাত্র সংবাহন করিতে আরম্ভ করিল, 
এবং কেহ কেহ বা পরস্পর পরস্পরকে বল 
পূর্ববক ধরিয়! সেই সেব্যমান পুরুষের ক্রোড়ে 
নিক্ষেপ করিতে লাগিল ।: 

বলবান দিব্য পরিচারকগণ সেই আশ্রমে 
উপস্থিত হুইয়া অশ্ব গর্দদভ গজ উ্ী বলীবর্দদ 





টি ৯ 


অযোধ্যাকাণ্ড। 








২৮১ 





প্রভৃতি বাহনগণকে তাহাদের যথাযোগ্য 
খাদ্য ইক্ষু মধু লাজ প্রতৃতি ভক্ষণ করাইতে 
লাগিল। সেই সৈন্যগণ সকলেই ততকালে 
এরূপ মত্ত ও উন্মত্ত হইয়াছিল যে, কোথায় 
অশ্ব আছে, অশ্বপালক তাহা অনুসন্ধান 
করিল না; হস্তিপাঁলকও, কোথায় হত্তী 
আছে, দেখিল না। রক্ত-চন্দন-চর্চিত ভরত- 
সৈন্যগণ এইরূপে সমুদায় ভোগ্য বস্তু দ্বারা 
তর্পিত ও সৎকৃত হইয়1! এবং নিরুপম- 
রূপবতী-দিব্য-যুবতী-রমণী-সহবাঁসে অপহৃত- 
চেতা হইয়া বলিতে লাগিল, আমর! আর 
অধোধ্যায় প্রতিগমন করিব ন।, দগুকারণ্যেও 
যাইব না) চিরকাল এই স্থানেই থাকিব। 
রাজকুমার ভরতের মঙ্গল হউক ; রামচন্দ্র 
যেখানে থাকেন, সুখে থাঁকুন ; আমর! কদাপি 
এ স্থান ছাড়িয়া অন্যত্র যাইব না। ভরত- 
সৈন্যগণের মধ্যে পদাঁতিগণ, অশ্বারোহিগণ, 
অশ্বপালগণ, মাতঙ্গারোহিগণ ও মাতঙ্গপাঁল- 
গণ তাদৃশ অননুভ্ভূতপূর্বব উপচারে সৎকৃত 
হইয়! প্রমত্ত হৃদয়ে এইরূপ প্রলাপ বাক্য 
বলিতে লাগিল। 

ভরত-সৈন্যগণের মধ্যে কেহ কেহ মদ" 
মত্ত হইয়া প্রমুদিত চিত্তে নৃত্য করিতে আরম্ত 
করিল; কেহ কেহ গান করিতে লাগিল; 
কেহ কেহ হাস্য-পরিহাসে প্রবৃত হইল; 
কেহ কেহ বা দিব্য মাল্যে অলঙ্কৃত হইয়। 


চতুর্দিকে ধাবমান হইতে লাগিল; এবং | 


সহত্র সহস্র ব্যক্তি প্রহৃ$ হৃদয়ে চীৎকার 
পূর্বক বলিতে লাগিল যে, ইহাই ্বর্গ) 
আমর! এক্ষণে স্বর্গেই আসিয়াছি। 


সৈল্যগণ উদর পূর্ণ করিয়া অমৃত-সদৃশ 
তাদৃশ অনাস্বাদিত-পুর্বব অপূর্ধব অন্ন ভোজন 
এবং তাদৃশ দিব্য ভোগ্য বস্তু উপভোগ করিয়া 
এতদূর পরিতৃপ্ত হইয়াছিল যে, তাহাদের আর 
কোন বস্ততেই ভোজন-মপৃহা রহিল ন1। 
সৈন্য-মধ্যস্থিত প্রেষ্যগণ, অশ্ববন্ধগণ, চেটাগণ 
ও দ্াসীগণ, সকলেই অপূর্বব বন্ত্রালঙ্কার পরি- 
ধান পূর্ববক বিবিধ ভোগ্য বস্ত উপভোগ করিয়া 
যার পর নাই আননিতে ও প্রীত হইল। তুরঙ্গ- 
গণ, মাতঙ্গগণ, গর্দ ভগণ, উদ্গণ, গোগণ, অজ- 
গণ, মেষগণ, মুগগণ ও পক্ষিগণও অনান্বীদিত- 
পুর্বব বিবিধ বস্তু ভক্ষণ পূর্ববক পরিতৃপ্ত হৃদয়ে 
নানাগ্রকার রব করিয়। বিবিধ বিচিত্র গতি 
অবলম্বন পূর্বক বিচরণ করিতে লাগিল । 

সৈন্যগণের মধ্যে তকাঁলে কোন ব্যক্তিই 
ক্ষুধিত, মলিন অথবা ধুলিধূসরিত-কেশ ছিল 
না; এবং যাহা'র পরিধেয় বসন পরিক্ষার-পরি- 
চ্ছ্ন নহে, এমত এক ব্যক্তিও তৎকালে দৃষ 
হয় নাই। এই সৈন্যগণের নিকটে পাঁয়স-কর্দম- 
হুদ, কামবহ! নদী ও মধুস্যন্দী বৃক্ষ-সমুদায় 
অবস্থান করিতেছিল। বাগী-সমুদায় মৈরেয় 
নামক মদ্যে পরিপূর্ণ এবং ভূক্ট মাংস-সমূহে, 
শলাক1-প্রতণ্ড ও পিঠর-পক্ষ মৃগ-মাংস ময়ুর- 
মাংস তিত্তিরি-মাংস ছাগমাংন ও বরাহমাংস 
সমূহে, বিবিধ-প্রকার উভম উত্তম মিফটানস- 
সমূহে ও ফল-নির্ধাস-সংসিদ্ধ হুম্থাছু পূরঞ* 





* পুরী (একপ্রকার কচুরী); যাহার গর্ভে মাঘকলাই বাটা, 
লবণ, ছার্জক, হি প্রভৃতি প্রদত্ত হয় ও বাহাতে ঘ্বৃতের মর্দন 
(ময়ান) দেওয়া বায়, তাদৃপ গু ও পরিস্কভ গোধুম-চর্ণ (ময়দা) 
নির্শিত হৃত-ভর্জিত খাদ্য প্রষ্যের দাম পুরী! দি 





2 ২৩৯ 


ধঠ 








টা 


সমূহে পরিরৃত ৮ হইয়াছিল স্থানে, স্থানে 
পুঙ্পস্তবকাবকীর্ণ সহত্র-সহত্র-হিরণ্যময়-পাত্র- 
পরিপূর্ণ সুদ গুরু অন্ধ এবং মধুপূর্ণ ও দধি- 
পূর্ণ স্থসংস্কত কলমী কুস্ত ও স্থালী সমূহ 
সকলের নয়ন-মন ইরণ করিতেছিল। কোথাও 
ব। দধি-সমান-গদ্ধি ও কপিথের ন্যায় 
সুগন্ধি যৌবনন্থ্চ "তক্রের হুদ, কোথাও 
বা রসালণ' হ্রদ, কোথাও বা স্থৃনিম্মীল দধির 
হৃদ, কোথাও বা পায়স্হুদ এবং কোথাও 
বা শর্করা-রাশি সমূহ অপূর্ব শোভা সম্পা- 
দন করিতেছিল। 

সৈন্যগণ দেখিল, নদী-সমুদায়ের প্রত্যেক 
তীর্ঘে কোথাও আমলক প্রভৃতি মলাপুনোদন 
দ্রব্য, কোথাও স্থৃগন্ধিচুর্ণ, কোথাও বহুবিধ- 
পাত্রস্থিত বিবিধ ন্নান-দ্রব্য, কোথাও সমুদগ 
(কৌটা) স্থিত স্থগন্ধি-চন্দন-রস এবং কোথাও 
বা নিম্মল কৃর্চিতাগ্র দস্তধাবন-কাষ্ঠ-সমূহ ভূরি 
পরিমাণে স্ববিন্যন্ত রহিয়াছে । স্থানে শ্থানে 
নির্মল দর্পণ-দমূহ, বিবিধ প্রকার অপূর্ব 


" গোধূমশা লিচয়চুর্ণহ্ধাকরাভ। নাধপ্রকারলবণার্জকহিঙগুগতা। 
হৈয়ঙ্গবীলম্বৃতমদ্িনকোমলান্গী পুরী মুখে বিশতু পুণাবতাং জনানাম্‌ 1 
মূলে "ফল-নির্যাস-সংসিদ্ধ” শব্দ খাকাতে, বোধ হয়, পুরীর ময়দা, 
জলের পরিবর্তে ভ্রাক্ষা প্রভৃতি ফলের রম দ্বার! পরিমর্দিত ও সংসিদ্ধ 
হইয়া থাকিবে। 
কোন্.ফোন দতে ' ফল-নির্যাস-সংসিদ্ধ পুর" শব্দে নানাবিধ ফল- 
নির্যাস-দিপন্ন একপ্রকার পানীয়-বিশেষ। ৃ 
* মন্থনের পর এক-প্রহর-স্থিত সুপন্ক হুগদ্ি তত্তকে যৌবনস্থ 
তত্র বলাযায়। , 
1 শী, মরিচ, পিক্নী, তরিগন্ধ, এলাচ, দারুচিনি, তেজপত্র, গুড়, 
"আর্ক ও জীরক ছার! প্রস্ততীকৃত.অপক্ক তক্রকে রসাল কছে। আয় 
স্রাঙ্গারসও রসাল শাহ থাকে। 











রামারণ। 


িশীশীাাশীি শা পশশীশিশটী শীত শীট টা শিশশীশিগিশীি পি ৩ তি ও 


নাগাদ নানাবিধ অপূর্ব বস্তর-সমূহ, কাণ্ঠ- 
পাছুকা-যুগল-সমূহ এবং চর্ম্ম-পাছুকা-যুগল-সমু- 
হও অপূর্বব শোভ। বিস্তার করিতেছে। কোথাও 
বা অগ্ন-সমূহ, কোথাও বা কঙ্কতিক1 (চিরুণী) 
সমূহ, কোথাও বা কুচ্চ (দাঁড়ি পরিঞ্ষার করি-। 
বার ব্রশ)সমূহ,কোথাও বা বহুবিধ ছত্র-স্মুহ, 
কোথাও ব1 বহুবিধ বর্ম-সমূহ, কোথাও বা 
বিবিধ বিচিত্র শষ্যা-সমৃহ এবং কোথাও ব! 
বিবিধ বিচিত্র আসন-সমূহ, স্থংস্থাপিত রহি- 
য়াছে। স্থানে স্থানে প্রতিপানক্পূর্ণ হৃদ, এবং 
কোথাও বা গর্ত উ্রী তরঙ্গ ও মাতঙ্গ সমূহের 
স্বখাবতরণযোগ্য স্তুতীর্থ কমলোৎপল-বিভূষিত 
হুদসমূৃহ শোভ] বিস্তার করিতেছে । সর্ধব- 
ত্রই পশুগণের ভক্ষণার্থ এত অধিক পরি- 
মাঁণে নীল-বৈরূ্ধ্য-সদৃশ-নীলবর্ণ মৃদু ঘাস-সমূহ 
সঞ্চিত রহিয়াছে যে, কেহই তাহার অস্ত 
দেখিতে পাইতেছে না। 

ভরত-সৈন্যগণ সকলেই, স্বপ্ন-সদৃশ, অদ্ভুত, 
মহর্ধিভরদ্বাজ-কৃত, তাদৃশ অতিথি-সৎকার 
মন্দর্শন করিয়া যার পর নাই বিশ্বয়- সাগরে 
নিমগ্ন হইল। 

এইরূপে ভরত-সৈন্যগ্রণ, নন্দন-বনে দেব- 
গণের ন্যায়, মহর্ষি ভরঘ্বাজের আশ্রমে আহার- 
বিহার ও আমোদ-প্রমোদ করিতেছে, এমত 
সময় রজনী প্রভাতোন্মুখী হইল । গন্ধরব্বগণ, 
বরাঙ্গনাগণ ও নদীগণও সকলে মহর্ষি তর- 





* ভুক্ত বস্তু পরিপাকের নিমিত্ত ভোজনান্তে যে ভ্রব্য পান কর 
যায়, তাহার নাম প্রতিপান।: এক্ষণে এই প্রতিপানের পরিবর্তে 


৮ 


অনেকে দোডাওয়টার লেমনেড, প্রভৃতি বাধহার করিয়া থাকেন। ] পু 





২৬ 


গজ 





পশশীীশীশীশীশী 
। 


অযোধ্যাকাণ্ড। 


 দ্বাজের অনুমতি লইয়া যথাস্থানে প্রস্থান 
করিল। 
এদিকে সৈন্যগণ, পূর্বের ম্যায় দিব্য 
অগুরু-চন্দনে চচ্চিত ও উৎকট-মদোন্মত 
থাকিল; তাহাদের তাদৃশ ধিমর্দিত দিব্য 
মাল্য-সমূহও পূর্বের ন্যায় স্থানে স্থানে বিকীর্ণ 
। রহিল; কিন্তু পূর্বের ন্যায় অপূর্ব অষ্টালিক। 
অপূর্ব্ব কামিনী, অপুর্ব ভোগ্যবস্ত ও অপূর্ব্ব 
নদী, আর কিছুই দৃষ্ট হইল না। 


শশা 


একাধিকশততম সর্গ। 








মহর্ষি তরদ্বাজের নিকট ভরতের বিদায় গ্রহণ । 


অনন্তর রাজকুমার ভরত, অনুচর-বর্গে 
পরিবৃত হইয়! সেই রাত্রি সেই স্থানে আতিথ্য 
গ্রহণ পূর্ববক প্রাতঃকালে মহর্ষির নিকট 
উপস্থিত হইয়। তাহাকে কৃতাঞ্জলিপুটে প্রণাম 
করিলেন। হুতাগ্নিহোত্র মহর্ষি ভরদ্বাজ, পুরুষ- 
সিংহ ভরতকে কৃতাগ্রলিপুটে সম্মুখে দণ্ডায়” 
মান দেখিয়া তাহার প্রতি দৃষ্টিপাত পূর্বক 
কহিলেন, বম! গত রজনীতে তোমার ত 
কোন কষ্ট হয় নাই? এই রাত্রি ত তুমি স্থুখে 
যাপন করিয়াছ ? তোমার সমুদায় অনুচর- 
বর্গত অতিথি-সৎকারে পরিতৃপ্ত হইয়াছে ? 
এইরূপ প্রশ্ন করিতে করিতে মহর্ষি ভরদ্বাজ 
আশ্রমাত্যন্তর হইতে বাছিরে আসিলেন। 
মহানুভব ভরত, আশ্রমাত্যন্তর হইতে 





২৮৩ 


আমি,* আমার মন্ত্রিগণ, আমার সৈন্যগণ, 
আমার বাহনগণ, আমর! সকলেই পরম গুখে 
রাত্রি যাপন করিয়াছি ;--শাপনকার কৃণ্ত 
অতিথি-সৎকারে এবং বহুবিধ অভূতপূর্ব 
ভোৌগ্য-বস্ত-ভোগে যার পর নাই পরিতৃপ্তও 
হইয়াছি। আমাদের সকলেরই শ্রম, ব্লম ও 
সন্তাপ বিদুরিত হইয়াছে। অপরিমিত অপূর্ব 
ভক্ষ্য ভোজ্য প্রভৃতি ভোগ্য সামগ্রী নকল 
উপস্থিত হইয়াঁছিল্ন; আমি এবং আমার 
অনুচরবর্গ আমরা সকলেই সম্মানাঁতিশয় 
সহকারে পরম স্থুখে নিশ! যাঁপন করিয়াছি । 

ভগবন! এক্ষণে আপনকার নিকট বিদায় 
প্রার্থন|] করিতেছি; আপনি কৃপা করিয়! 
অনুমতি প্রদান করুন, আমি ভ্রাতা রাম- 
চন্দ্রের নিকট গমন করিব; আপনি প্রসন্ন 
ভাবে আমার প্রতি দৃষ্টিপাঁত করুন। ভগবন! 
পরম-ধার্ম্িক মহাত্মা! রামচন্দ্রের আশ্রমে গমন্‌ 
করিতে হইলে কোন্‌ পথ অবলম্বন করিতে 
হয়, আমাকে উপদেশ দিউন। ধশ্মাত্ম। আর্ধ্য 
রামচন্দ্র, সীতা ও লক্ষণের সহিত যে স্থানে 
অবস্থান করিতেছেন, সেই আশ্রম কোন্‌ 
স্থানে রহিয়াছে ? এস্থান হইতে তাহা কত 
যোজন দূর হইবে ? অনুগ্রহ পূর্বক বলিয়া 
দিউন। . 

মহানুভব ভরত এইরূপ জিজ্ঞাস! করিলে 
ধীমান মহর্ষি কহিলেন, বৎস! এই স্থান 
হইতে দশ ক্রোশ দুরে হ্বন্দর-কন্দর-স্থশো- 
ভিত রমণীয়-নির্ঝর-সমলঙ্কত চিগ্রকুট নামক 


বহির্গত মহাতেজ। মহর্ষিকে পুনর্ববার প্রণাম | পর্বত রহিয়াছে । এ পর্বতের উত্তর পার্ে, 


করিয়া কৃতাগ্জলিপুটে কহিলেন, ভগবন! | কুম্থমিত-কানন-পরিশোৌভিত টির 


ঁ 




























২৮৪ 


রহিয়াছে। তুমি এ মন্দাকিনী নদী ওচিত্রকুট 
পর্বতের মধ্য স্থানে মহানুভব রামচক্দ্রের 
স্ুনিভূত পর্ণ-কুটার দেখিতে পাইবে। আমি 
শুনিয়াছি, মহানুভব রামচন্দ্র সেই স্থানে 
আশ্রম নির্মাণ করিয়া! ভ্রাতৃ-বৎসল লক্ষণ 
ও পতি-পরীয়ণা সীতার সহিত একান্তে বাস 
করিতেছেন । রঘুনন্দন! যমুনার দক্ষিণ 
তীর দিয়া যে পথ গিয়াছে, তুমি সেই পথ 
অবলম্বন পূর্বক, পশ্চাৎ দক্ষিণ-মুখগামী 
শাখাগথ অবলম্বন করিয়া তুরঙ্গ-মাতঙ্গ- 
সমাকীর্ণ চতুরঙ্গ বলের সহিত দক্ষিণ দিকে 
গমন করিবে। ০৫ 

রামচন্দ্রের নিকট গমনের উদেবোগ হই- 
তেছে শুনিয়া, রাঁজরাজ দশরথের মহিষীগণ 
্ব স্ব যাঁন হইতে 'বহিগত হইয়া, অভিবাদন 
করিবার নিমিত্ত সম্মানার্থ মহর্ষি ভরঘাজের 
চতুর্দিকে দণ্ডায়মান হইলেন । কৃশ-শরীর! 
দ্বীনা দেবী কৌশল্যা, কম্পিত কলেবরে দেবী 
হুমিদ্রার সহিত সমবেত হইয়। মহর্ষির চরণ- 
দ্বয় ধারণ করিলেন। অসম্পূর্ণমনোরথা সর্বব- 
লোক-বিনিন্দিত! সর্ধব-তিরস্কৃতা কৈকেয়ী9 
লজ্জাবনত মুখে মহর্ষির চরণ-দয় গ্রহণ করি- 
লেন। অনন্তর তাহারা ভগবান মহর্ষিকে প্রদ- 
ক্ষিণ পূর্বক প্রণাম করিয়া উৎসুক চিতে দীন- 
ভাবে কুমার তরতের নিকট দণ্ডায়মান হই- 
লেন। তখন ব্রতপরায়ণ মহর্ষি ভরদ্বাজ, 
রাজকুমার ভরতকে জিজাঁনা করিলেন যে, 
বস! আমি তোমার এই তিন মাতার 
বিশেষ পরিচ জানিতে ইচ্ছা করিতেছি। 











রামায়ণ। 


নিনাদ-বিনিনাদিত মন্দাকিনী নদী বিরাজমান | 


বচন-বিন্যাস-স্থনিপুণ ভরত, ধীমান ভর- 
দ্বাজের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়! কৃতাঞ্জলি- 
পুটে কহিলেন, ভগবন! এই আপনকাঁর 
সম্মুখে দণ্ডায়মানা,শোক-তাপোপহত-চেতনা, 
বাপ্পপুর্ণ-নয়না, অনশনে অতীব কৃশী, যে 
সাধ্বী দেবীকে দেবতার ন্যায় বিশুদ্বতীবা 
দেখিতেছেন, ইনিই দেবী কৌশল্যা। অদ্দিতি 
যেমন দেবরাজকে প্রসব করিয়াছিলেন, 
সেইরূপ ইমিই সেই সিংহ-বিক্রাস্তগামী 
পুরুষ-সিংহ রামচন্দ্রকে প্রসব করিয়াছেন। 

ধিনি, বনমধ্যস্থ শীর্ণপর্ণ! কর্ণিকার-শাখার 
ন্যায়, দেবী কৌশল্যার বামবাহু আলিঙ্গন 
পূর্বক ভুর্খনায়মানা! হইয়া উদ্বিপ্ন হৃদয়ে অপ্র- 
হুষ্ট মুখে দণ্ডায়মান রহিয়াছেন, ইহার নাম 
স্মিত্রা; ইনি আমার মধ্যম-মাঁতা। অবি- 
তখ-পরাক্রম দেবরূপী মহাবীর লক্ষ্মণ ও 
শত্রত্ব এই দেবীর গর্ভেই জন্ম পরিগ্রহ 
করিয়াছেন; ইনিই সেই ভ্রাতৃ-বসল মহানু- 
ভব লক্ষমণের জননী । 

ধাহার নিমিত্ত পুরুষসিংহ রাজকুমার 
রামচন্দ্র ও লক্ষণ, রাজধানী পরিত্যাগ পূর্বক 
বনবাঁসী হইয়াছেন, ফাঁহার নিমিত মহারাঁজ 
পুত্র-বিরহিত হুইয়া পুত্রশোকে স্বর্গে গমন 
করিয়াছেন, সেই সৌভাগ্য-মানিনী, গর্বত- 
স্বভাবা,পগ্ডিতম্মন্যা,ক্রোধনপ্রকৃতি,অকৃতজ্ঞা, 
রাজ্য-লুব্ধা, পতিঘাতিনী, অনার্ধ্যা কৈকেয়ী, 
এই আপনকার সম্মুখে দণ্ডায়মান! রহিয়াছেন; 
এই নৃশংনা কুল-পাংশনা পাঁপনিশ্চয়। কৈকে' 
য়ীই আমার জননী । এই নৃশংস! পাগয়সীই 
সমুদয় অনর্থাপাতের মূল) ইহা হইতেই 








1 








অযোধ্যাকাণ্ড। 





২৮৫ 





এতদুর বিপদ উপস্থিত হইয়াছে! ক্রোধ- 
লোহিত-লোচন নরশার্দুল রাজকুমার ভরত 
বাম্প-গদ্গদ বচনে এইরূপ বাক্য বলিয়া 
ক্রোধাভিভূত আরণ্য গজের ন্যায় দীর্ঘ-নিশ্বাস 
পরিত্যাগ করিতে লাগিলেন । * 

রাজকুমার ভরতের মুখে ঈদৃশ বাক্য 
আবণ করিয়া মহাবুদ্ধি মহর্ষি ভরদ্বাজ, যুক্তি 
প্রদর্শন পূর্বক কহিলেন, বৎস! দেবী 


কৈকেয়ীর দোষ গ্রহণ করা তোমার কর্তব্য 


নছে। রামচন্দ্র যে বনবাপী হইয়াছেন, 
চরমে তাহার শুভফলই হইবে ; রামচন্দ্রের 
বনবাঁসে দেব দানব ও তপ:ঃ-পরায়ণ মহর্ষি 
গণের মঙ্গলই হইবে । 

অনন্তর মহানুভব ভরত, সেই পরমসিদ্ধ 
মহর্ষিকে প্রণাম ও প্রদক্ষিণ পূর্ববক বিদায় 
গ্রহণ করিয়া সৈন্যগণকে হ্থুসজ্জিত- হইতে 
আদেশ করিলেন। সৈনিক পুরুষগণ, আদেশ- 
প্রাপ্ডি-মাত্র, দিব্য হিরগ্ময়-বিভূষণ-বিভূষিত 
তুরঙ্গ মাতঙ্গ প্রভৃতি সুসজ্জিত করিয়! রা'ম- 
চন্দ্রের আশ্রমাভিমুখে যাত্রা করিৰার অভি- 


,প্রায়ে তছুপরি আরোহণ করিলেন। করিণী 


ও মদমত মাতঙ্গগণ হেম কক্ষ্যা ও পতাকায় 
অলঙ্কত হইয়া সৌদামিনী-বিম্ডিত বর্ষা- 
কালীন বলাহকের ন্যায় গর্জন করিতে করিতে 
প্রচ্থান করিল। কেহ কেহ লঘু যানে, কেহ 
কেহ মহামুল্য বৃহৎ যানে," কেহ কেহ 
অন্যান্য বিবিধ বাহনে আরোহণ পূর্ব্বক গমন 
করিতে আরম্ত করিল; পদদাতিগণ পাদচারেই 


গমন করিতে লাগিল । রামচন্দ্র-দর্শনাভি'. 


লাষিণী কৌশল্যা প্রভৃতি রাঁজমহ্ী সকল 


২ 


অত্যুৎকৃট অপূর্ব যানে আরোহণ পূর্বক 
প্রযুদিত হৃদয়ে গমন করিতে লাগিলেন। 
ধীমান ভরতও উপযুক্ত পরিচ্ছদ পরিধাম 
পূর্বক বালার্ক-সদৃশ-কান্তিমতী হথগঠিতা শুভ- 
লক্ষণ! শিবিকা আরোহণ পূর্বক যাত্রা করি- 
লেন। সারথি স্ুমন্ত্রও পতাকাঁমালা-স্থশো- 
ভিত নানালঙ্কারালঙ্কত হুসভ্জিত অনুচরবর্গে 
পরিরৃত হইয়৷ ভরতের পশ্চাৎ পম্চাঁৎ গমন 
করিতে লাগিলেন।* 

গজ-বাজি-সমাকুল সেনাগণ, এইরূপে 
যখন রামচন্দ্রের আশ্রমোদ্দেশে দক্ষিণাভি- 
মুখে গমন করিতে প্রবৃত্ত হইল; তখন বোঁধ 
হইতে ,লাগিল, বেন দক্ষিণদ্িকে মহামেঘ- 
সমূহ সমুখিত হইয়াছে। ক্রমে সেনাগণ, কুরঙ্গ- 
বিহঙ্গ-সঙ্ঘ-পরিশোভিত প্রয়াগবন অতিক্রম 
পূর্বক বিবিধ-জলজন্ত-সমাকুল অগাধ যমুনা 
নদী পার হইল। 

এইরূপে প্রহ্থউ-মত-মাঁতঙ্গ-তুরঙ্গ-যোধ- 
সঙ্কুলা ভরত-সেনা, মৃগপক্ষি-সমূহকে বিত্রা- 
দিত করিয়া মহারণ্যে প্রবেশ করিবার সময় 
অদৃষটপূর্ব্ব শোভা বিস্তার করিতে লাগিল । 


পপি 


' দ্বাধিকশততম সর্গ | 


শা ীসীিসটিসসি 


ভা 


রামাশ্রম-দর্শন | 


পলাজকৃুমার ভরতের ধ্বজ-পতাক1-ন্থশো- 
ভিত হ্থুবিভ্তীর্ণ সৈন্য ঘখন দণ্ডকারণ্যের পরি- 
সরে প্রবিষ্ট হইল, তখন যুখপতিগণ ভযা- 
কুলিত ও প্রপীড়িত হইয়া ঘ্ব খের সহিত 











২৮৬ 





চতুর্দিকে পলায়ন করিতে আরম্ত ররিল। 
সেনাগণ দেখিল, খক্ষগণ, পৃষত নামক ম্বুগ- 
গণ ও রুরু-ম্বগগণ চীৎকার করিতে করিতে 
বনরাজির অন্তরালে, পর্ধবত-গুহায় ও নদী- 
গর্ভে প্রবিষ্ট হইতেছে। সিংহনাদ-কারী মহা 
বীর্ধ্য চতুরঙ্গ সেনায় পরিরৃত মহাপ্রাজ্ঞ 
ধর্ম্াত্মা ধীমান দশরথ-তনয় ভরত, ভ্রা তৃ-দর্শন- 
লালসায় প্রীত হৃদয়ে গমন করিতে করিতে 
স্গব্যাল-সমাকুল সেই, দগুকারণ্য নামক 
মহাবনে প্রবিষ্ট হইলেন। 

বর্ষাকালে জলধর-পটল যেরূপ আকাশ- 
মণ্ডল সমাচ্ছাদিত করে, সাগর-সদৃশ স্থবিস্তীর্ঘ 
ভরত-সৈন্যগণও সেইরূপ দণুকারণ্য-ভূমি সমা- 
চ্ছম্ন করিয়। ফেলিল। মহীধর-সদৃশ বারণগণ 
এবং তুরঙ্গগণ গমন করাতে বহুক্ষণ পর্য্যস্ত 
সেই প্রদেশের ভূমিতল লক্ষিত হইল ন!। 

অবিশ্রান্ত-গতি অবিশ্রাস্ত-বাহুন ধীমান 
রাজকুমার ভরত, এইরূপে বহুদূর গমন করিয় 
শিষউসম্মত শক্রত্বকে কহিলেন, ভ্রাত ! মহর্ষি 
ভরদ্বাজ যেরূপ বলিয়! দিয়াছেন, তাহাতে 
আমার যেরূপ হুদয়ঙ্গম হইয়াছে, এবং. এই 
স্থানের যেরূপ আকার-প্রকার লক্ষিত হই- 
তেছে; তাহাতে বোধ হয়, আামরা নিশ্চয়ই 
সেই গন্তব্য স্থানে, উপনীত হইয়াছি; এ 
দেখ, সম্মুখে চিত্রকুট পর্ববত; এই দেখ, মন্দা- 
কিনী নদী; এ দেখ, দুর হইতে নীল-নীরদ- 
সদৃশ মহাবন শোতমান হইতেছে। 

সম্প্রতি মহীধর-স্দৃশ যদীয় মত্ত-মাতক্- 
' গণ চিত্রকূট পর্ধবতের রমণীয় গহা-সমুদায় 
বিমর্দিত কম্সিতিছে। শ্রীক্মাবসানে নীল জল 





রামায়ণ। 






জলধরগণ যেরূপ জল বর্ষণ করে, মহীধরস্থিত 
মহীরুহগণও সেইরূপ বিচিত্র পুষ্প-ৃষ্টি করি- 
তেছে। এ দেখ, এ সমুদায় স্বগগণ দ্রুততর 
রেগে ধাবযান হইয়া শরৎকালে বায়ুপরি- 
চালিত নভোখগুলম্থ ষেঘ-রাজির ন্যায় অদৃষ্ট- 
পূর্বব শোভা বিস্তার করিতেছে। 

শক্রত্ব! কিন্নর-নিষেবিত এই যযুদায় 
পর্বত-গ্রদেশে দৃষ্টিপাত কর; মহাসমুদ্র 
যেমন মকর-সমুহে সষাঁকীর্ণ থাকে, সেইরূপ 
এই স্থান মদীয় তুরঙগ-মমূহে সমাচ্ছন্ন হুই- 
য়াছে। দাক্ষিণাঁত্য যৌধ-পুরুষের! যেরূপ 
শিরোভূষণের নিমিত্ত কুম্তমাকীর্থ মেঘ-সদৃশ 
ফলক মস্তকে ধারণ করে, সেইরূপ এই 
পর্বত-শিখরস্থ পাদপসমূহ মন্তকে স্থুরভি 
কুস্থমের অলঙ্কার ধারণ করিয়াছে । ভ্রাত! 
পুর্বে এই অরণ্য শব্ব-রহিত ও ঘোর-দর্শন 
ছিল; এক্ষণে ইহা? অযোধ্যাপুরীর ন্যায় জন- 
সমাকীর্ণ দুষ্ট হইতেছে। 

. বৎস! অশ্বগণের খুরাঁঘাতে সমুজ্ডীন 
ধূলিপটব নভোমগুল সমাচ্ছম্ন করিয়া ফেলি- 
তেছে; কিন্ত ক্রতবেণে ধাবমান পবন্বানও, 
আমার প্রিয়ানুষ্ঠান করিবার নিমিতই যেন 
সেই ধূলিপটল আবার তৎক্ষণাৎ হুদূরে 
অপদার্িত করিয়া দ্িতেছে। শব্দ! দেখ 
এই অরপ্যমধধ্য. সুশিক্ষিত সারখি কর্তৃক 
অধিষ্ঠিত তুরঙ্গযুক্ত রথমম্ুহ কেমন শীভ্র | | 
বেগে গমন করিতেছে! এ দেখ, প্রিয়- || 
দর্শন ময়ুরগণ রখ-শন্দে তীত্র হইয়। পলায়ৰ | 
করিতেছে; এদিকে দেখ, কুম্থম-চিত্রিতের | 
ন্যায় মনোজ্ঞর্ূপ পৃহত স্বগনকল. স্বগী- 
























এ 











অযোধ্যাকাণ্ড। 


গণের সহিত পক্ষিগণের আবাসস্থান পর্বত 


আশ্রয় করিতেছে । 

বৎস! এই স্থান অতিমাত্র মনোহর ; ইহ 
স্বর্গপথ-সদৃশ রম্য ; আমার প্রতীতি হই: 
তেছে, তাপপগণ এই স্থানে অবশ্যই বাস 
করিয়। থাকেন; সৈন্যগণ এই স্থানে সতর্ক- 
ভাবে গমন করুক ; সমুদায় বন অনুসন্ধান 
করিতে প্রবৃত্ত হউক;যাহাতে মহানুভব 
রামচন্দ্র ও লক্মণকে দেখিতে পাই, তাহার 
উপার করুক। 

বীরপুরুষগণ, রাজকুমার ভরতের ঈদৃশ 
বাক্য শ্রাবণ করিবামাত্র শন্ত্রপাণি হইয়! 
সেই বনের অভ্যন্তরে প্রবেশ করিল) তাহারা 
দেখিতে পাইল, এক স্থানে ধূম উদগত হই- 
তেছে। তাহার! ধূমাগ্র ছর্শম করিবামাত্র 
কুমার ভরতের নিকট আসিয়া কহিল, রাঁজ- 
কুমার! এই অরখ্যমধ্যে মনুষ্যের সমাগম 
নাই, পরস্ত এক স্থানে ধূম দূ হইতেছে; 
মনুষ্য-রহিত স্থানে কখনই অগ্নি থাকে না) 


আমরা অনুমান করি, মহাবল পুরুষসিংহ 
| কমার রামচন্দ্র ও লক্ষমণ,এই স্থানেই আছেন ; 


যঙ্জি একাস্তই ভাহার1 না থাকেন, অন্যান্য বন- 
চারী তাপসগণও এই স্থানে থাকিতে পারেন। 


শত্র-সংহারক মহান্ুভব ভরত, সৈন্য- 


গ্রপের মুখে তাদৃশ যুক্তিযুক্ত সঙ্জন-সম্মত 
বাঁক্য শ্রবণ করিয়া কহিলেন, ভোমর1 সাব" 


ধান হইয়! এই স্থানেই অবস্থানকর; এ স্থান 
আমি একা 
| কীই স্থ্মন্ত্র ও ধৃ্তির সহিত গমন করিব 
1 পরস্তপ মহাত্বা ভরত, সৈশ্যগণের প্রতি 


হইতে অন্যত্র গমন করিও ন! ; 





২৮৭ 


এইরূপ আদেশ করিয়া, যে স্থানে ধূম-শিখা 
লক্ষিত হইতেছে, সেই স্থানে দৃষ্টি নিক্ষেপ 
পূর্বক গমন করিতে লাগিলেন। 

তরত-সেনাগণও এইরূপে সেই স্থানে 
দণ্ডায়মান হইয়া ধূম নিরীক্ষণ করিতে লাগিল; 
যখন তাহাদের প্রতীতি হইল যে, অল্পকাপ- 
মধ্যেই প্রকৃতি-বৎমল' রামচন্দ্র সহিত 
সমাগম হইবে, তখন তাহাদের আর আঁন- 
ন্দের পরিসীম! রহিল না। 





ত্র্যধিকশততম সর্গ। 





চিত্রকূট-বর্ণন। 


গিরি-সন্দর্শন-লোলুপ হ্থরসঙ্কাশ দাশরথি 
রামচন্দ্র, বহুদিন অবধি চিত্রকূট পর্বতে বাস | | 
করিতেছিলেন। একদা তিমি বৈদেহীর হৃদয় | | 
প্রফুল্ল করিবার নিমিত্ত ও তাহার প্রীভি- 
সম্পাদনের নিমিত্ত এবং আপনার চিভ-বিনো- 
দনের নিষিত্ত তীহাকে বিচিত্র চিত্রকূট-পর্ববত 
দেখাইতে লাগিলেন, এবং দেবরাজ পুরন্দর 
যেমন শচীকে বলেন, সেইরূপ প্রীতি-পূর্ণ 

বচনে কহিলেন, বৈদেহি ! এই রমণীয় চিত্র- 

কুট পর্ধবত দর্শন করিয়া আমার হৃদয় এরূপ 
প্রীত ও প্রফুল্ল হইয়াছে যে, 'রাজ্য্রথস ও 
বনধুংবিয়োগ আমার অস্তঃকরণ কাতর করিতে | | 
পারিতেছে না। জানকি। এই দেখ, অভ্রংং || 
লিহ-শিখর-হুশোভিত বিবিধ-ধাতু-রঞ্জিত নানা- | 
বিধ-বিহঙ্গম-মমীকুল চিন্রকৃট-পর্ধবত বোদন | 
শোভা বিস্তার করিতেছে! ঠ 55 











২৮৮৮ 


রামায়ণ। 





বিদেহরাঁজ-নন্দিনি! এ দেখ,বিবিধ-ধাতু- 
রঞ্জিত পর্ববত-সানু-সমুদায়ের মধ্যে কতকগুলি 
সানু রজত-সদৃশ-শুভ্রব, কতকগুলি রক্ত- 
সদৃশ-রক্তবর্ণ, কতকৃগুলি গীতবর্ণ, কতকগুলি 
মঞ্লিষ্ঠা-সদৃশ-বর্ণ কতকগুলি মরকত-সদৃশ- 
বর্ণ, কতকগুলি নবীন-শম্প-সদৃশ-বর্ণ, কতক- 
গুলি স্ফটিক-সদৃশ-বর্ণ,কতকগুলি বালার্ক-সদৃশ- 
বর্ণ, কতকগুলি কেতকী-সদৃশ-বর্ণ কতকগুলি 
নক্ষত্র-সদৃশ-বর্ণ ও কতকগুলি পারদ-সদৃশ- 
বর্ণ। এ দেখ, পর্বতের উপরি শাখাস্থগগণ, 
ভীষণ মহা -ব্যাত্রগণ ও তরক্ষুগণ বিচরণ করি- 
তেছে। আতর, জদ্ঘু, পিয়াল, লোধ, অসন, 
পনস, খদির, অস্কৌল, অর্জভ্বন, ভব্য (ছাল্তা) 
বিল্ব, তিন্দুক, বেণু গীন্তারী, নিম্ব, তমাল, 
মধুক, তিলক, বদরী, আমলকী, কদম্ব, বেত্র, 
চন্দন, দাঁড়িম্ব প্রভৃতি মনোহর বৃক্ষ-সমুদায় 
ফলপুষ্পে বিভূষিত হইয়া এই. পর্বতের 
উপরিভাগ আচ্ছন্ন করিয়! রহিয়াছে। পরিয়ে! 
| দেখ, এই পর্বত এই মহীরুহ-সমূহে সমাকীর্ণ 
হইয়| কি অপূর্বব শোভা বিস্তার করিতেছে ! 

পরিয়ে! এই দেখ, এ রমণীয় শৈলপ্রন্থে 
দেবরূপী অপূর্ব কিন্নরমিথুন-সকল কেমন 
বিহার করিতেছে ! এ দেখ, বিদ্যাধরীদিগের 
ক্রীড়া-প্রদেশ কেমন্ন মনোহর ! উহা'দিগের 
উত্তম, উত্তম বন্ত্রসমুদ্াায় বৃক্ষ-শাখায় লম্ব- 
মান রহিয়াছে; বিদ্যাধরগণের খড়গ-সমুদায়ও 
এবৃক্ষ-শাখায় ঝুলিতেছে। এ দেখ, কোথাও 
উচ্চচ্ছান হইতে 'জলপ্রপাতে ভূতল বিদীর্ণ 
করিয়া সল্লি-আ্োত প্রবাহিত হইতেছে; 
কোথাও বাসামান্য জলপ্রপাত শোভা 


শপশিপিপাপা 


ৃ পাঁইতেছে; উদৃশ-শৈল-দর্শনে বোঁধ হুই- 


তেছে, যেন মদত্রাবী মত্ত গজরাজ বিরাজমান 
রহিয়াছে। 

সীতে ! গম্ধবহ, এই পর্ধবতের ভি 
দায় হইতে "নানা-পুষ্পের গুরভি গ্রন্ধ বহন 
পূর্বক উপস্থিত হইয়া স্তাণেন্দ্রিয় পরিতৃপ্ত 
করিতেছে ; ঈদৃশ অবস্থায় কোন্‌ ব্যক্তির না 
আঁনন্দোদয় হয় ! অনিন্দিতে ! যদি তোমার 
সহিত ও লক্ষণের সহিত আমি এস্থানে 
বছুবসরও বাস করি, তথাপি শোকাগ্নি 
আমাকে দগ্ধ করিতে পারিবে না ! ভাবিনি ! 
নানা-পুষ্প-ফল-স্থশোভিত নানা-দ্বিজরাজ- 
বিরাজিত বিচিত্রশিখর এই পর্বতেই আমি 
নিরন্তর বাঁম করিতে কামন] করি। প্রিয়তমে! 
আমি এই বনবাস দ্বারা পিতার নিকট অনৃণী 
হইলাম, ভরতেরও প্রিয় কার্ধ্য করিলাম; বন- 
বাসে আমার এই দুইটি মহৎ ফল লাভ 
হইল। এই স্থানে থাকিয়া আমি পূর্ণমনোরথ 
হইয়াছি। 

বৈদেহি! তুমি কি এই চিত্রকৃট-পর্ব্রতে 
আমার সহিত বিহার পূর্বক কায়-মনোবাকোর় 
অনুকুল বিবিধ বিষয় সন্দর্শন করিয়। প্রীত 
হইতেছ না? সীতে ! বনবাঁদাবলম্বী আমার 
পূর্বপুরুষ প্রভৃতি কত কত রাজর্ধিগ্রণ, এই 
স্থানেই অবস্থান পুর্ববক মুক্তিলভ করিয়াছেন। 
এই দেখ, নীল গীত লোহিত শ্বেত প্রভৃতি 
বুবর্ণ বহুবিধ শতশত শিলাখণ্ড শৈলের 
উপরি কেমন নিরুপম শোভ1.বিস্তার করি- 
তেছে! এ দেখ, নিজ প্রভাঁয় দেদীপ্যমান 


বিচিত্র ওষধি সকল পর্ধ্বতের উপরি হুভাশন- |. 








সি 





রি 





অযোধ্যাকাণ্ড। ২৮৯ 


মন্দাক্নী নদী দেখাইতে লাগিলেন এবং 
কহিলেন, বিদেহরাঁজ-তনয়ে ! বিচিত্র-পুলিন- 
স্থশোভিত হংস-সারস-সেবিভ কুমুদোৎপল- 
সমাচ্ছন্ন এই মন্দাঁকিনী নদ্দী অবলোকন কর। 
ইহা তীর-জাত ফল-পুষ্গ-স্থশোভিত বহু- 
বিধ-বৃক্ষসমূহে আর্ত হইয়া কুবেরের নলি- 
নীরঞ ন্যায় শোভা বিস্তার করিতেছে । এ 
দেখ, ইহার তীর্থ সকল কি মনোহর ! যদিও 
সুগযুথ আসিয়া! জলপান করাতে এ তীর্থের 
জল সম্প্রতি কলুষিত হইয়াছে; তথাপি 
ইহার রমণীয়তা দর্শনে আমার অন্তঃকরণ 
নিরতিশয় প্রীত ও প্রফুল্ল হইতেছে । এই 
সমুদায় জটা-চীর-ধাঁরী সিদ্ধগণ ও বন্কলাজিন- 
ধারী খষিগণ, যথাসময়ে এই মন্দাকিনী 
নদীতে অবগাহন করিয়া থাকেন । 
বিশালাক্ষি! এ দেখ, এই সমুদাঁয় ব্রত- 
পরায়ণ মুনিগণ যথানিয়মে উদ্ধবাছু হইয়া! 
সুর্য্যোপাসনা করিতেছেন । এই দেখ, এই 
সমুদায় বৃক্ষের অগ্রভাগ বায়ুবলে কম্পিত হই- 
তেছে; বোধ হইতেছে, যেন ইহারা নৃত্য 
করিতে করিতে মহীতলে পুষ্পবর্ষণ করিতেছে। 
অমল-লোচনে ! এ দেখ, মন্দাকিনী নদীর 
উপরি কুম্থম-সমূহ নিপতিত হইয়া বায়ুসহ' 
কারে পরিচালিত ও প্লবমান হইতেছে। 
কমললোচনে ! এঁ দেখ, মন্দারিনী নদীর 
কোন কোন স্থানের সলিল, মণির ন্যায় স্নি- 
রিল; কোন কোন স্থানে বিস্তীর্ণ পুলিন ; 
শোভমান হইতেছে ; এবং কোন কোন স্থান 
বা সিদ্ধজনগণে পরিপূর্ণ রহিয়াছে । এ দেখ,, 
* সৌগন্ধিকা নারী দীর্থিকা। সন 





শিখার ন্যায় শৌভমান হইতেছে ! ভাবিনি ! 
এই পর্বতের কোন কোন প্রদেশ. গৃহের 
ন্যায়, কোন কোন প্রদেশ উদ্যানের ন্যায় 
এবং কোন কোন প্রদেশ একখণ্ড শিলার 
ন্যায় শোভা! পাঁইতেছে ! এই চিত্রকূট পর্ববত 
গগন ভেদ করিয়াই যেন উখিত হইয়াছে। 
ইহার শিখর-প্রদেশে গুহকগণ ক্রীড়া করিয়া 
থাকে । প্রিয়ে ! এ দেখ, কুষ্ঠ (কুড়) পুন্নাগ 
বকুল ও ভূজপত্র পরিশোভিত্ত কমল-দলা- 
স্তরণ-যুক্ত কামিজন-সম্ভোগস্থান-সকল কেমন 
আপূর্বব শোভা ধারণ করিতেছে! প্রিয়ে ! এ 
দেখ, এ স্থানে কাঁমিজন-কর্তৃক বিমর্দিত ও 
পরিত্যক্ত কমল-মালা ও বিবিধ ফল সকল 
চতুর্দিকে বিকীর্ণ রহিয়াছে। অধিক কি বলিব, 
বহুফল-সূল-জল- সম্পন্ন এই চিত্রকুট-পর্বত 
কুবের-পুরী, ইন্দ্পুরী ও উত্তরকুরু পরাজয় 
করিয়! শোভ। বিস্তার করিতেছে । 
জনকনন্দিনি! আমি সজ্জনাবলম্িত 
পথে অবস্থান পুর্ববক নিয়ম অবলম্বন করিয়া 
যদি তোমার সহিত ও লক্ষমণের সহিত চতু- 
দশ ব€সর পর্যন্ত এই স্থানে বিহার করিতে 
পারি, তাহা হইলে আমার আনন্দ ও কুল- 
ধর্ম বৃদ্ধিই প্রাণ্ড হইবে, সন্দেহ নাই। 


(চতুরধিকশততম দর্গ। 






























- মন্বাকিনী-বর্ণনা। 
অনস্তর কোশলাধিপতি রাঁজীব-লোচন 
[ রাষচন্দ্রচিত্রকূট হইতে বিনিরৃত হইয়া চারু- 
চন্দ্রমুখী বরারোহা জনকরাঁজ-তনয়া.সীতাক্ষে 











শ এ হাহ ন-01 এ) গা 80.) 088). পর ররর রহ ৪8. 8 


৩ 


ঠা 


222 2-৮ জা 22 


ডু 





এ 5242228 
মধুরভাধী চক্রবাক-পক্ষিগ্রণ, অববণ-মূনোহর 
রব করিতে করিতে স্বথবিস্তীর্ণ পুলিনে আরো- 
হণ করিতেছে! প্রিঘতমে ! এই চিত্রকুট 
পর্বত ও এই মন্দাকিনী নদী দন্দর্শন করিয়া 
এবং তোমার সহবাঁসে তোমার মুখচন্দ্র নির- 
স্তর অবলোকন করিয়া আমি অযোধ্যাবাঁসও 
সমধিক প্রীতিকর মনে করিতেছি না। 

জাঁনকি! আইস, তপঃপরায়ণ, শম-দম- 
সম্পন্ন, হুত-হুতাশন-সদৃশ্-তেজঃপ্রভাব-সমুদ্‌- 
ভাসিত, বিধুত-কল্মষ মুনিগণ ও সিদ্ধগণ কর্তৃক 
বিক্ষোভিত-নলিল। এই মন্দাকিনী নদীতে তুমি 
আমার সহিত অবগ্রাহন কর। সীতে ! প্রসন্ন- 
সলিল-বাহিনী তরঙ্গাঙ্গদ-ভূষণ-ভূষিতা! এই 
মন্দাকিনী নদী তোমার সথীর ন্যায়; তুমি 
ইহাতে প্রীত হৃদয়ে অবগাহন কর। প্রণয়িনি ! 
তুমি এই অরণ্য-্থিত শ্বাপদগণকে পৌরজন- 
গণের ম্যায়, এই চিত্রকূট পর্ববতকে অযোধ্যা- 
পুরীর ন্যায় এবং এই মন্দাকিনী নদ্বীকে সর- 
যুর ন্যায় বিবেচনা কর। 

প্রিয়ে! ধর্ঘমাত্ব। লক্ষ্মণ আমার নিদেশবর্তা 
হইয়া রহিয়াছে; তুমিও সর্বদাই আমার 
প্রতি অনুকূল; ইহা অপেক্ষা আমার আর 
সমধিক আনন্দের বিষয় কি আছে! ভাবিনি ! 
তুমি কর-কমল দ্বার প্রফুল্প কমল ও প্রসন্ন 
সলিল উপভোগ পূর্বক সচ্ছন্দে এই সরিদ্বরা 
মন্দাকিনী নদীতে অবগাহন কর। প্রণয়িনি ! 
আমি এই নদীতে ত্রিসন্ধ্যা স্সান পূর্বক অনা- 
স্বাদিতপূর্বব ফলমূল ভক্ষণ করিতেছি; এক্ষণে 
আমি অযোধ্যা কামনা করি না, রাজ্যেও 


স্পৃহা রাখি ন্‌! 





রামায়ণ। 


গজ সিংহ ও বানর সমূহ কর্তৃক নিপীত- 
সলিলা, সথগযৃথ-বিলোড়িতা, কুন্বমিত-তীর- 
রুহ-মহীরুহ-সমলঙ্কৃতা এই মন্দাকিনী নদী 
সন্দর্শন করিয়া যাহার শ্রান্তি দুর না হয়, 
যাহার অন্তঃক্রণ প্রফুল্ল না হয়, এমত ব্যক্তিই 
পৃথিবীতে নাই। 

প্রিয়া-সহচর রঘুকুল-তিলক মহানুভব 
রাঁষচন্দ্র মন্দাকিনী-নদী-বিষয়ে এইরূপ বহু- 
বিধ শোভন বাক্য বলিতে বলিতে নয়নাঞ্জন- 
সদৃশ-স্ৃনীল-বর্ণ রমণীয় চিত্রকুট পর্বতে বিচ- 
রণ করিতে লাগিলেন । 


পিপি 


পঞ্চাধিক-শততম সর্গ। 





ইষীকাস্ত্র বিসর্জন । 

গুণাভিরাম রামচন্দ্র, বিদেহরাজ-নন্দিনী 
সীতাকে স্থরম্য মন্দাকিনী নদী ও স্থদর্শন 
চিত্রকূট পর্বত দর্শন করাইয় নিবৃত্ত হইতে- 
ছেন, এমত ময় চিত্রকূট পর্ববতের উত্তর- 
শিখরে মনঃশিলা-শিলা-বিমপ্ডিত একটি অন্ভুতৎ 
দর্শন রমণীয় কন্দর দেখিতে পাইলেন। এই 
কন্দর অতীব নিভৃত স্থান। ইহার চতুর্দিকে 
পুঙ্পভীরাবনত শ্ুখ-প্রবেশ বৃক্ষরাজি বিরা- |. 
জিত রহিয়াছে; প্রমত্ত বিহঙ্গগণ চতুর্দিকে 
হুমধুর রব করিতেছে। 

রঘুবংশাবতংস রামচন্দ্র, সর্ববজ ন-শ্রুবণ- 
মনঃ-গ্রসাদন তাদৃশ কন্দর সন্দর্শন করিয়। 
সহচারিণী প্রণঘিনী সীতাকে কহিলেন, 
বৈদেছি ! এই গিরিকন্দর দর্শনে তোমার ত | 





্ 


অযোধ্যাকাণ্ড ] 


নয়ন পরিভূপ্ত হইতেছে ? আমি ইচ্ছা! করি- 
তেছি, তুমি. শ্রমাপনোদনের নিমিত্ত এই 
স্থানে ক্ষণকাঁল উপবেশন কর। এই দেখ, 
তোমার নিমিত্তই যেন এই সম্মুখে এই অপূর্ব 
শিলাপষ্ট বিন্যস্ত রহিয়াছে ! এই শিলাপট্রের 
পার্থস্থিত বকুল রৃক্ষও তোমার নিমিত্তই যেন 
পুষ্প বর্ষণ করিতেছে! প্রক্কৃতি-সথন্দরী সীতা, 
প্রয়াম্পদ রামচন্দ্রের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়। প্রণয়াভিষিক্ত সুমধুর বচনে কহিলেন, 
নাথ! আপনি যাহা! আদেশ করিতেছেন, 
তাহা আমার অবশ্যই পাঁলনীয়। আমি 
দেখিতেছি, এই কুহুমিত বকুল বৃক্ষ যথার্থই 
পুষ্পবৃষ্টি করিতেছে। 

সীতা এইরূপ কহিলে সীতাপতি রাঁমচন্তর 
সীতাঁর সহিত সেই শিলাঁতলে উপবিষ্ট হই- 
লেন, এবং কহিলেন, বিশাল-লোচনে ! দস্তি- 
দন্তাহত এই বৃক্ষ-সমুদায় সন্দর্শন কর; 
ইহারা নির্যাসরূপ বাষ্প মোচন পুর্ববক স্থদীর্ঘ 
বিল্লিকা-রব দ্বারা যেন রোদন করিতেছে ! 
পূর্বে আমার জননী যেমন শ্থমধুর করুণ 


রলচনে আনায় পুত্র পুত্র বলিতেন ; এ দেখ, 


পুত্রপ্রিয় পক্ষীও সেইরূপ নিরন্তর পুত্র পুত্র 
বলিয়া ডাকিতেছে! প্রিয়ে ! এ দেখ, ভূঙ্গরাজ- 
পক্ষী শালক্দ্ষে উপবেশন পূর্ব্বক কোকিল- 
কুজিতের সঙ্গে সঙ্গেই সঙ্গীতে প্রবৃত্ত হইয়াছে। 
দেখ,এই পক্ষীটি কোকিল-গোষ্ঠীর মধ্যে ধূর্ত 
ও লম্পট, সন্দেহ নাই। এ বিহঙ্গমটি পরম 


আনন্দে অসম্বদ্ধ প্রলাপ প্রয়োগ করিতেছে। 


প্রিয়ে ! তুমি শ্রান্ত ও রাস্ত হইলে যেরূপ 


ভারাবন্ুতা। কুহুমিতা এই লতা, কুগ্থমিত 
বৃক্ষকে আলিঙ্গন পূর্বক আমাদের দৃষ্টিপথে 
আবির্ভৃতা হইতেছে। প্রিয়তমে ! দেখ, ইচ্ছা" 


দের কি অপূর্ব্ব শোভা ! প্রিয়তম রামচন্দ্রের 


মুখে এই বাক্য শ্রবণ করিয়! অসামান্য-লাবণ্য- 
বতী পরম-স্থন্দরী প্রিয়ভাষিণী মৈথিলী তাহার 
ক্রোড়ে আরোহণ পূর্বব্ক আলিঙ্গন করিলেন। 
স্থরস্থতোপমা প্রিয়-দর্শনা সীতা! ক্রোড়ে বিবর্ত- 
মানা হইয়া রামচক্দ্ের হৃদয় প্রীতিপূর্ণ করি- 
লেন। রামচন্দ্রও নিশ্মল মনঃ-শিলার উপরি 
অঙ্ুলি-ঘর্ষণ করিয়া প্রিয়তম! সীতার ললাটে 
স্থমনোহর তিলক করিয়া দিলেন । ললাটে 
বিনিবিষ্ট বালার্কসদৃশ-লোহিত-বর্ণ গিরি- 
ধাতু- -বিনির্শিভ তিলক ধারণ করিয়া বিদেহ- 
রাজ-নন্দিনী, সন্ধ্যা-সহকৃতা' শুরুপক্ষ-রজনীর 
ন্যায় অপূর্বব শোভা ধারণ 'করিলেন। অনন্তর 
প্রীতি-প্রবণ রামচন্দ্র করকমল ছারা কেশর- 
কুস্থুম বিমর্দিত করিয়া মৈথিলীর অলক 
পরিপুরণ পূর্বক স্থৃগন্ধি করিয়া দ্িলেন। 
পরিতৃপ্ত-হুদয় রামচন্দ্র, প্রণয়িনী সীতার 
সহিত এইরূপে সেই শিলাপটে বিহার পূর্বক 
তাহাকে সমভিব্যাহারে লইয়া স্থানান্তরে 
প্রস্থান করিলেন। জনকরাজ-চুহিতা সীতা, 
পতির সহিত এইরূপে বনু-স্থগাকীর্ণ অরণ্যে 
বিচরণ করিতে করিতে একটি বানরযূথ-পতি 
সন্র্শন করিয়া ভয়-বিকম্পিত কলেবরে রাম 
চন্দ্রকে আলিঙ্গন করিলেন। মহ্ণভূজ রামচন্জ্রও 
প্রিয়তমা সীতাকে আলিঙ্গন করিতে দেখিয়! 





প্রত্যালিঙ্ন পূর্বক সান্তনা! করিয়া বানরকে , 





নি 
7 আমাকে আশ্রয় করিয়া থাক, সেইরূপ পুষ্প- | তিরস্কার করিতে লাগিলেন এই সময় 
' ট্রি 





তং 


রামায়ণ। 





দৃষট হইল, রামচন্দ্রের বিশাল বক্ষংস্থলে 
দীতার ললাটস্থিত তিলক সংক্রান্ত হই- 
য়াছে। অনন্তর বানর-যুখপতি গমন করিলে 
জনক-নন্দিনী সীতা যখন দেখিতে পাইলেন 
যে, তাহার মনগশিলা-তিলক পতির বক্ষঃ- 
স্থলে সংক্রামিত হইয়াছে, তখন তিনি হাস্য 
করিতে লাগিলেন । * 

অনভ্ভর বৈদেহী, সেই মনোহর বনের অম্মু- 
খেই প্রদীপ্ত দীপ-শিখা-দুদৃশ বিকসিত-কুম্থম- 
সমূহে স্থশোভিত অশোক কানন দেখিতে 
পাইলেন। তিনি সেই অশোক-বন দর্শন 
করিবামান্র কুম্থম-গ্রহণ-লালসায় রাঁমচন্দ্রকে 
কহিলেন, প্রিয়তম ! চলুন, আমরা এঁ অশোক 
বনে প্রবেশ করি। প্রীতি-প্রবণ রামচন্দ্র 
দিব্যরূপিণী সীতাকে প্রীত করিবার নিমিত্ত 
তাহার সহিত একত্র হইয়! অশোক-হৃদয়ে 
অশোকবনে প্রবিষউ হইলেন। দেবদেব 
মহাদেব গিরিরাজ-নন্দিনী গৌরীর সহিত 
যেরূপ হিমালয়-বনে বিচরণ করেন,রামচন্দ্রও 
সেইরূপ প্রিয়তমা সীতার সহিত সেই 
অশৌকবনে বিচরণ করিতে লাগিলেন। 
এই সময় লোহিত ও নীলবর্ণ, সীত1 ও দীতা- 
পতি পরস্পর পরম্পরকে সপল্লব অশোক 
পুষ্প দ্বারা বিভূষিত করিতে লাগিলেন। এই 
প্রণয়-প্রমোদিত দম্পততী গলদেশে বনমাঁলা, 
মন্তকে কুম্থমের ফিরীট ও কর্ণে কুদ্থমের 
কণ-ভূষণ ধারণ পূর্বক পর্ধ্বতকে নিরতিশয় 
স্থশোভিত রিলেন। 

সীতাপতি রামচন্দ্র এইরূপ প্রিয়তম! 
সীতাকে দেখাইয়া পরিশেষে 


স্থসংমৃষ্ট স্থশোভিত আশ্রমপদে গ্রতিনিবৃত্ 
হইলেন। ভ্রাতৃ-বৎসল লক্ষমণও সসম্ভ্রমে 


প্রত্যুদ্গমন করিলেন এবং তিনি স্বয়ং যে 


সমুদায় কার্য্য সম্পাদন করিয়া রাখিয়াছেন, 
তাহা রামচগ্্রকে দেখাইতে লাগিলেন। 
তিনি, বিষ-সম্পর্ক-শূন্য বিশুদ্ধ বাণে দশটি 
পবিত্র কৃষ্চমৃগ বধ করিয়াছিলেন; তিনি 
রাশীকৃত মাংস শুক্ষ করিতে দিয়াছেন,কতক- 
গুলি মাংস পাঁক করিয়াছেন, কতকগুলি 
আম মাংস রাখিয়াছেন। ভ্রাতৃ-বৎসল রাম- 
চন্দ্র, লক্ষণের এই সমুদায় কার্য দেখিয়া 
যার পর নাই প্রীত হইলেন এবং সীতাকে 
কহিলেন, প্রিয়ে ! এক্ষণে দেবতাদিগকে 
বলিপ্রদান করিতে হইবে) তুমি ভাগ ভাগ 
করিয়া বলি প্রস্তুত কর। 

অনন্তর বরবর্ণিনী সীতা, প্রথমত মধুমাংস 
দ্বারা ভূতগণের (বটুকগণ, যোগিনীগণ, ক্ষেত্র- 
পাল, গণপতি ও সর্বসভুতের) বলি প্রদান 
করিয়। কৃতক্নান মহাবীর রামচন্দ্র ও লক্ষমণকে 
মধুমাংস প্রভৃতি আহারীয় দ্রব্য প্রদান করি- 
লেন। মহাবীর রামচন্দ্র ও লক্মমণও উত্তম 
রূপে আহার করিয়া পরিতৃপ্ত হইলেন। 
পশ্চাৎ বিদেহনন্দিনীও প্রাণ-ধারণের নিমিত 
কিঞিৎ, আহার করিলেন । যে সমুদায় মাংস 
ছেদন পূর্বক আতপে শু করিতে দেওয়া 
হইয়াছিল, রামচন্দ্রের বাঁক্যানুসারে সীতা 
তৎসমুদায় কাকগণ হইতে রক্ষা করিতে 
লাগিলেন। 

অনন্তন্ধ রাঁমচন্জ দেখিতে পাইলেন, 1. 
একটি কাক, ষীতাকে যাঁর পর নাই ব্যতিব্যস্ত | 














অযোধ্যাকাণড। 


২৯৩ 





করিয় তুলিয়াছে। এই কামচারী বিহঙ্গম, 
দীতার হারান্তরে প্রবেশ করিয়। তাহার 
বক্ষঃস্থল বিলক্ষণ বিলোড়িত করিতেছে; 
সীতা অতীব কাতর হইয়া পড়িয়াছেন। 
রামচন্দ্র এই: ব্যাপার দর্শন *করিয়া হাস্ত 
করিলেন। প্রণয়-গর্বিিতা নিরুপম-রূপবতী 
সীতা, হান্ দর্শনে পতির প্রতি প্রণয়-কুপিতা 
হইলেন। 
কাঁরু-ব্যাকুলিতা সীতা যন্তবার কাককে 
ইতস্তত তাড়াইয়৷ দিতে লাগিলেন, কাক 
ততই পক্ষ তু্ড ও নখাঘাঁত ছ্বার! ক্ষত-বিক্ষত 
করিয়! ভীহাঁকে সমাকুলিত ও পরিকুপিত 
করিতে লাগিল। করুণাময় রামচন্দ্র, যখন 
দেখিলেন যে, বিদেহ-নন্দিনীর মুখকমল 
ক্রোধে অরুণতর হইয়াছে, ওঠ প্রন্কুরিত 
হইতেছে, ভ্রমধ্যে জ্রকুটি লক্ষিত হইতেছে, 
তখন তিনি স্বয়ং গিয়া দুর্বৃত্ত কাককে তাড়া- 
ইয়া দিবার চেষ্টা করিতে লাগিলেন। প্রগল্ভ 
কাক রামচন্্রকেও ভয় করিল না) সে স্থৃকু- 
মারী সীতার উপরি পুনঃপুন নিপতিত হইতে 
ল্লাগিল। এতদুর অত্যাচার দর্শনে মহাবীর 
মহাবী্ধ্য পুরুষসিংহ রামচন্দ্রও রোষাবিষট 
'হইয়। উঠিলেন। তিনি একটি কাশতৃণ অভি- 
মজ্জিত করিয়া সন্ধান: পূর্বক কাকের প্রতি 


সেই ইধীক (কাশ-তৃণ) অস্ত্র পরিত্যাগ করি- 


লেন; তদদর্শনে কাঁক পলায়ন করিল। 
সীতার হারান্তর-চারী সেই কাঁক দেব- 
দত্ত-বরগ্রভাবে সর্ববত্ত অপ্রতিহত-গতি ছিল) 
সে আকাশমগ্ুলের যে যে স্থানে গমন 
করিতে লাগিল, নেই সেই স্থানেই দেখিতে 





পাইল; সেই ইষীকান্ত্র তাহার পশ্চাৎ 
পশ্চাৎ আমিতেছে। তখন সে অনন্যগ্গতি 
হইয়া পরিশেষে করুণাময় রামচক্দ্রের নিকটই 
পুনরাগমন করিল এবং সীতার সমক্ষেই অবনত 
মন্তকে রামচন্দ্রের চরণতলে নিপতিত হইয়া 
মনুষ্য-বাঁক্যে কহিল, দয়াময় ! আমি অজ্ঞান ; 
আমার প্রতি প্রসন্ন হউন; আমার প্রাণ 
রক্ষা করুন। আপনকার এই ইষীকাস্ত্ 
প্রভাবে আমি কোঞ্রাও নির্বৃতি লাভ করিতে 
পারিতেছি না। 

গুণাভিরাম রামচন্দ্র, কাককে চ্রণতলে 
নিপতিত দেখিয়া! দয়া-পরতন্ত্র হইলেন এবহ 
কহিলেন, কক ! আমি সীতার প্রিয় কার্যে 
প্রবৃত্ত হইয়া রোষভরে এই অস্ত্র তোমার 
বধের নিমিত্তই অভিমন্ত্রিত করিয়া পরিত্যাগ 
করিয়াছি; এদিকে তুমি'নিজ জীবন-রক্ষার 
নিমিত্ত অবনত মন্তকে যে আমার চরণে | 
শরণাপন্ন হইয়াছ, তাহাতে তোমার প্রতি 
উপেক্ষা করাও আমার বিধেয় নহে; শর- 
ণাগত ব্যক্তিকে রক্ষা করা সর্বতোভাঁবে 
কর্তব্য; পরস্ত আমার এই অস্ত্র অমোঘ; ইহা 
কদাপি ব্যর্থ হইবার নহে; তুমি জীবনের 
পরিবুর্তে একটি অঙ্গ পরিত্যাগ কর ; একটি- 
অঙ্গ পরিত্যাগ ব্যতীত তোমার আর গত্য- 
স্তর নাই) আমার এই এবীক অস্ত্র তোমার 
কোন্‌ অঙ্গ ছেদন করিবে, বলিয়া! দাও। 


বিহঙ্গম ! আমি এই পর্য্যন্ত তোমার উপকার ; | 


করিতে পারি। তুমি একাঙ্গত্হীন হইয়া 
জীবিত থাক) সৃত্যু অলেক্ষা অঙ্গ-হীন' হই-। 
ঘওীবিত থাকা খর [1 














২৯৪ 


|  কামায়ণ।, 





ম্থুবিচক্ষণ বিহঙ্গম, মহানুভব রামুচজ্জের 
মুখে এইরূপ বাক্য শ্রবণ করিয়। ইতি কর্তব্যতা 
নিরূপণ পূর্বক উভয় চস্ষুর মধ্যে একটি চক্ষু 
পরিত্যাগ করাই শ্রেয়স্কর বিবেচনা করিল, 
এবং বিনয়-লহকারৈ রামচন্দ্রকে কহিল, 
রাজকুমার! আমি একটি নয়ন পরিত্যাগ 
করিতেছি ১ আমি অপনকার প্রসাদে এক- 
নেত্র হইয়াও ভ্রীবন ধারণ করিতে পারিব। 

অনস্ভর রামচজ্দ্রের অনুজ্ঞানুসারে সেই 
এধীক অস্ত্র কাকের একতর নেত্র বিনষ্ট 
করিল. এইরূপে কাকের এক নয়ন অন্ধ 
হুইল দেখিয়া! বৈদেহী বিস্মিত হইলেন। 
কাকও অবনত মস্তকে রামচন্দ্রের চরণে 
প্রথাম করিয়া যথাস্থানে প্রস্থান করিল। 
লক্ষাণানুচর রামচন্দ্রও নিজ-কাধ্য-সাধনে 
গ্রবত্ত হইলেন। এই সময়, পর্ববকালে বর্দ- 
মান সাগর-শবের ন্যায়, অকম্মাৎ রখ-তুরক্স- 
মাতঙ্গ-সমাকুল মহা-সৈন্যের তুমুল নিনাদ 
শ্রতিগোচর হইল। 

তৎ-শ্রবণে দেবরাজ-পরাক্রম কমল-দলা- 
য়ত-লোচন মহানুভব রামচন্দ্র লক্ষণের প্রতি 
দৃষ্টিপাত করিয়! কহিলেন, এ কি! ভ্রাতৃ-বৎ- 
সল লক্ষমণও গুরু-বাক্য শ্রবণমাত্র তৎক্ষণাৎ 
উত্থিত হইলেন । 


গর 


' ষড়ধিক-শততম সর্থ। 


স্পট 


* লক্ষণ-ক্রোধ। . 


অনস্তর মহাষাছু রামচজ্জর হখোপরিষ, 


আছেন; এদিকে ভরত আগমন করিতেছেন; 





এমত সময় মহাঁসৈন্যের মহা-কোলাহলে 
চতুর্দিক পরিপূর্ণ হইয়! উঠিল। ক্রমশ বর্ধমান 
সেই মহাশবে ব্যান্ত্রগণ জাগরিত হইয়া গুহা 
পরিত্যাগ পূর্বক পলায়ন করিতে লাগিল; 
অন্যান্য বনবানী জীবগণ, বৃক্ষ ও গুলোর অন্ত" 
রালে নিলীন হইয়া! থাকিল ; পক্ষিগণ কুলায় 
পরিত্যাগ পূর্ববক আকাশে উড্ডীন হইল; মুগ- 
যুখ-গণ চতুর্দিকে ধাবমান হইতে লাগিল; 
ধক্ষগণ বৃক্ষ পরিত্যাগ করিল; বানরগণ লক্ষ 
প্রদান পূর্ববক গুহা-মধ্যে প্রবিষ্ট হইল ; গজ- 
যুখপতিগণ দাবানলে ভীত হুইয়াই যেন মহা- 
বেগে ধাবমান হইতে লাগিল; মহাদিংহ- 
গণ জম্তণ পূর্বক মুখ ফিরাইয়া অবলোকন 
করিল; মহ্ষগণ মস্তক স্থির করিয়া লক্ষ্য 
করিতে লাগিল ; ভূজঙ্গম প্রভৃতি হিংস্র জস্ত- 
গণ গর্তমধ্যে প্রবিষ্ট হইল) দ্বিজাতিগণ 'মবস্তিঃ 
মন্ত্র জপ করিতে আরম্ভ করিলেন; বিদ্যা- 
ধরগণ আকাশ-পথে গমন করিলেন ? কিম্নর- 
গণ গিরিগুহা'মধ্যে প্রবিউ হইল। .. 

ইত্যবসরে কুমার লক্ষাণ প্রত্যাগমন 
পূর্বক মহানুভব রামচন্দ্রের সম্মুখবর্ভী হইয় 
কহিলেন, আর্য! এই শব্দ দ্বারা অনুদ্ভব 
হইতেছে, কোথাও হইতে অগণিত সৈন্য- 
সমূহ আগমন করিতেছে। তৎ্শ্রবণে অব্যা- 
কুলিত-হৃদয় রামচন্দ্র, লক্ষমণকে কহিলেন, 
স্থমিত্রানন্দন! মহীতলে মহা-গ্ভীর শব্দ ক্রম- 
শই বর্ধমান হইতেছে.) তুমি ইচ্ছার নিগৃঢ 
তত্ব অনুসন্ধান কর। 

'রাজকুষার লক্মমণ,. মহাত্মা রামচন্্রের 
তাদৃশ আদেশ শ্রেবণমাত্র তৎক্ষণাৎ এক বিশাল 





টি 


অযোধ্যাকাণ্ড। 








২৯৫. 





পুষ্পিত শাল বৃক্ষে আরোহণ করিলেন, এবং 
ক্রমে দক্ষিণ, পশ্চিম ও পুর্ব দিক অবলোকন 
করিয়া পরিশেষে উত্তরমুখ হইয়! দেখিলেন, 
তুরঙ্গ-মাতঙ্গ-রথ-পদাতিগণ-সমাকুল মহাসৈন্য, 
সাগর.শ্রোতের ন্যায় আগমন করিতেছে । 
তদ্র্শনে শত্র-সংহারকারী মহাবীর লক্ষাণ 
রামচন্দ্রকে কহিলেন, আর্য! দেখিতেছি, 
অসঙ্থ্য সৈন্য এই দিকেই আগমন করিতেছে ; 
আপনি শীত্ অগ্নি নির্ববাপিত করুন; এক্ষণে 
আমোদ-প্রমোদ রাখুন; সীতা গুহা-মধ্যে 
প্রবিষ্ট ও লুক্কায়িত হউন) আপনি কবচ ধারণ 
পৃর্ববক শরাসনে জ্যা যোজন! করিয়া ষংগ্র 
মার্থ প্রস্তুত হউন। 
তুরঙ্গ-মাতঙ্গ-রথ-পদাতি-সমৃহসমাকুল সৈন্য 
আসিতেছে গুনিয়৷ মহাসত্ব রামচন্দ্র পুনর্ববার 
জিজ্ঞাসা করিলেন, সৌমিত্রে! তুমি কিরূপ 
অনুভব করিতেছ? ইহারা কাহার সৈন্য 1 
কোন রাজ! বা! রাজপুত্র ত এই বনে স্বগয়া 
করিতে আইসেন নাই? যাহ! হউক, তুমি 
বিশেষ তথ্য অনুসন্ধান করিয়া আমাকে সমু- 
দয় বিবরণ বল। মহামুভব রামচন্দ্র এই 
কথ! বলিলে লক্ষণ দিধস্ষুগ্রস্বলিত পাবকের 


ন্যায় কৃপিত হুইয়! কহিলেন, এখনও কি' 


বোধগম্য হয় নাই যে, আমাদের পরম-শত্রঃ 


। | রাজ্য-লোলুপ কৈকেয়ী-নন্দন ভরতই রাজ্যে 


| 
] 





অভিষিক্ত হইয়া! রাজ্য নিষ্ষপ্টক করিবার 


অভিপ্রায়ে আমাদের প্রাণ সংহার করিতে 
আসিতেছে! এ যে কিযদ্দুরে শাখা-প্রশাখা- 


॥ বিভৃষিত মহাকষদ্ মহাক্রম দৃউ. হইতেছে, 


এঁ বৃক্ষের নিকট গজস্কন্ধে কোবিধার-ধ্বজ 





লক্ষিভ হইতেছে; সৈন্যগণ দ্রন্তগামী অঙ্বে 
আরোহণ পূর্বক এই দিকেই আসিতেছে; 
অন্যান্য যোধপুরুষগণও সশর শরাসন গ্রইণ 
করিয়া ক্রুতবেগে আগমন করিতেছে। 
নির্মল-হৃদয় ! আপনি লীঘ্্র হসজ্দিত হউন; 
অথবা আপনি লীতাকে লইয়া! গিরিগুহা-মধ্যে 
প্রবিউ হউন; আর বিলম্ব করিবেন না; এ 
দেখুন, সংগ্রামে আমাদিগকে বিনাশ করিবার 
নিমিত্ত কোবিদার-ধ্বজ রথ আগত-প্রায় ! 
আধ্য ! অশ্বারূচ যোধপুরুষগণ প্রো 
ধাহিত ও প্রহ্থফের ন্যায় লক্ষিত হইতেছে; 


1-| মহাত্মন! চতুর্দিক ঘিরিয়। ফেলিল, আপনি 


শীঘ্র পর্বতের গুহায় লুকায়িত হউন ) মহা- 
আন! যে ভরতের নিমিত্ত আপনি ও আঙ্বি 
ঈদৃশ মহাছুঃখ ভোগ করিতেছি, অদ্য সেই 
ভরতকে কি একবার দেখিতে পাইব না? 
আর্ধ্য 1 যাহার নিমিত্ত আপনি পিতৃ-পৈতামহ 
রাজ্য হইতে বিচ্যুত হইলেন, সেই পরমশক্র 
পাপাত্সা! ভরত অদ্য নিশ্চয়ই আঁমার বাণ- 
গোচর হইবে, সন্দেহ নাই; অদ্য আমি 
তাহাকে নিশ্চয়ই বিনাশ করিব। আর্ধ্য ! 
আমি দেখিতেছি, ভরতকে বিনাশ করিলে 
কিছুমাত্র পাপ বা দোষ নাই; অদ্য ভরত 
নিহত হইলে আপনি সসাগরা বনবদ্ধরার অধি- 
পতি হইতে পারিবেন। 

রাজ্য'লোনুপ! কৈকেয়ী ছুঃখার্ড হৃদয়ে 
দেখিবেন যে, মাতঙ্গ-ভগ্ন বৃক্ষের ন্যায় তাহার 
পুর ভরত অদ্য আমার হস্তে সংস্্রামে নিহত 
হইয়াছে; অদ্য আমি কৈক্বেরীর্ে ও তাহার 
'সমুদায় বন্ধু-বাদ্ধবকে সংহার .করিব ; অন্য 


সিটি: 


্ 


3 








২৯৬ 


লীমায়ণ। 





মহীমগ্ডল, কলুষতা! ও ক্ষোভ-তাপ হুইতে 
পরিমুক্ত হইবে। কক্ষে অগ্নিনিক্ষেপের 
ন্যায় অদ্য আঁমি চির-সংযত ক্রোধ ও 
কৈকেয়ী-কৃত সমুদায় অত্যাচার যোধপুরুষ- 
গণের প্রতি পরিত্যাগ করিব । অদ্য আমি 
নিশিত শরনিকর দ্বারা এই চিনত্রকুট-সন্িহিত 
অরণ্য, ছি্নশক্র-শরীরের শোণিতোদকে পরি- 
পূর্ণ করিব; অদ্য তুরঙ্গগণ, মাঁতঙ্গগণ ও 
মানবগণ আমার শরনিকরে নিহত হইয়! 
শ্বাপদগণ কর্তৃক সমাকৃষ্ট হউক; অদ্য যদি 
আমি এই অরণ্যে সসৈন্য ভরতকে বিনাশ 
করিতে পারি, তাহা হইলেই আমার সশর 
| শরাসন ধারণ সার্থক হুইবে, তাহা! হইলেই 
আমি এই শরাসনের নিকট ও শরসমূহের 
নিকট অনৃণী হইব, সন্দেহ নাই। 

নরসিংহ! অদ্য আপনি দেখিতে পাঁই- 
বেন, তুরঙ্গগণ ও মাতঙ্গগণ প্রমথিত হইবে ; 
রথের চক্র বিপর্যস্ত ও উতক্ষিপ্ত হইবে) 
শোণিতার্ড নর-শরীর সমুদাঁয় বিমথিত হইবে; 
এইরূপে ভরতসেনা, মদীয় শরনিকরে, বিদ্ধ 
হইয়! ভূমিতে শয়ান থাকিবে; বৃকগণ, পক্ষি- 
গণ ও মৃগগণ তাহাদিগকে ভক্ষণ করিরে। 


পিপিপি 


সপ্তাধিক-শততম সর্গ। 
শালাবরোহণ। ্‌ 
অক্ষুন্ধ-হৃদয় রামচন্দ্র, লঙ্ষমণকে ক্রোধাভি- 
ভূত নস পূর্বক কহিলেন, বদ ! 


আমি : 


র, নিকট: সত্য. করিয়।--পিতৃ- 


আজ্ঞা-পালনে প্রতিশ্রচ্ত হইয়! এক্ষণে ভর- 
তের প্রাণ সংহার পূর্ব অপরাদ-কলুষিত 
রাজ্য লইয়া কি করিব! মানবগপ' যেরূপ 


বিষ-মিশ্রিত অন্ন গ্রহণ করে না। বন্ধুবান্ধব ও 


মিত্রগণকে বিনাশ করিয়া যে দ্রব্য লাভ হইতে 
পারে, আমিও সেইরূপ তাহা গ্রহণ করিতে 
অভিলাষ করি না। ভাত! আমি তোমার 
নিকট সত্য করিয়া বলিতেছি, আমি কেবল 
তোমাদের নিমিত্তই ধর্ণা, অর্থ, কাম ও পৃথি- 
বীর আধিপত্য অভিলাষ করিয়া থাঁকি ; 
ফলত আমার নিজের নিমিত্ত কোন বিষয়েই 
আমার স্পৃহা নাই। লক্ষণ! আঁমি আয়ুধ 
স্পর্শ পূর্বক সত্য করিয়৷ বলিতেছি, আমার 
ভ্রাত্গণকে পরিতু্ট ও হখী করিবার নিমি- 
তই আমি রাজ্য-কামনা করিয়া থাকি । 

সৌমিত্রে! আমার পক্ষে এই সাগর- 
মেখলা পৃথিবী ছুর্লভা নহে; আমি মনে 
করিলে অনায়াসে অল্প সময়ের মধ্যেই সমু 
দায় ভূমগুল আয়ন ও বশীভূত করিতে পারি; 
পরস্ত আমি অধর্মানুষ্ঠানংস্পুর্ধ্বক ইহ্দ্রত্ব-পদ 
গ্রহণ করিতেও ইচ্ছা. করি, না। সৌম? 
ভরত ব্যতিরেকে, শক্রুত্থ ব্যতিরেকে ও তোমা 
ব্যতিরেকে যদি আমার কোন স্থখ উপন্ফিত 
হয়, তোমাদিগকে উপেক্ষ। করিয়া যদি আমি 
কোন রূপ স্বখ-কামনা করি, তাহা, হুতাশন 
ভম্ম করিয়া ফেলুন। . রর 

বস! আমার, ্রাণ অপেক্ষাও প্রিয়তম 
কুল-ধর্্মজ্ঞ ভ্রাত্-বৎষল ভরত .অযোধ্যায়, 
আগমন পুর্ববক যে সময় .শুনিয়াছেন যে, 
জানকীর সহিত অংমি ও.তুমি, আমর! তিন 





৬ 





অয়োধ্যাকাণ্ড। 
জনে জটা বন্ধল ও চীর়চীবর ধারণ পূর্বক | 





নির্বাসিত হইয়াছি, তখন তিনি শোকাকুলিত্ত- 
হৃদয় ও ন্েহাকৃষ্ট হইয়! আমাদিগকে দেখি- 
তেই আসিয়াছেন, সন্দেহ নাই; নতুবা তাহার 
মনে যে কোন রূপ বিরুদ্ধভাবআছে, এমত 
বেধ হয় না। পুরুষোত্তম ! এমতও হইতে 
পারে যে, উদার-প্রকৃতি ভরত, জননী কৈকে- 
য়ীকে রোষত্তরে পরুষ ও অপ্রিয় বাক্য বলিয়! 
পিতাকে প্রসন্ন করিয়া আমাকে রাজ্য- 
প্রদান করিবার অভিলাষেই আগমন করিয়া 
থাকিবেন। 

ভ্রাত! মহামুভব ভরত কি কখনও 
তোমার কোন রূপ অনিষ্টাচরণ করিয়াছেন ? 
তুমি কি নিমিত্ত কুমার ভরুত হইতে অনিষ্টা- 
শঙ্কা! করিতেছ ? কি নিমিতই বা তুমি তাহার 
প্রাণ সংহার করিতে কৃতনিশ্চয় হইতেছ ? 
মহাবীর মহাধহ্বা মহাপ্রাজ্ঞ প্রিয়তম ভ্রাতা! 
ভরত, স্বয়ং আমার নিকট আগমন করিতে- 
ছেন; ঈদৃশ অবশন্থায় শরাসনেই বা প্রয়ো- 
জন কি? খড়গ-চর্ষেই বা প্রয়োজন কি? 
বোধ করি, এক্ষণে মহাত্ম! ভরত সময় পাইয়া 


. বিবিধ উপদেশে উপদিষ্ট হইয়া! আমাদিগকে 


18৪ 


দেখিতে আমিতেছেন। ইনি মনে মনেও 
কখন আমাদের অহিতাঁচরণ করেন না। . 
লক্ষণ! তুমি কদাপি ভরতকে নিষ্ঠুর 


বা অপ্রিয় বাক্য বলিও না; ভরতকে অপ্রিয়, 


কথা বলিলে তাহ! আমাকেই বল! হইবে। 
সৌমিত্র! বিপৎকালেও' কি কখনও পুত্র 
পিতাকে, ভ্রাত। আপনার প্রিয়তম ভ্রাতাকে 
বিনাশ করিতে পারে ? ও 


৭৫ 





২৯৭ 


- সৌষিত্রে ! যদি তুমি রাজ্যের .নিমিত্তই 
ঈদৃশ বাক্য বলিতে প্রবৃত হইয়া থাক; তাহা 
হইলে যখন ভরতের সহিত 'আমার সাক্ষাৎ; 
হইবে, সেই সময় আমি তাহাকে বলিব ষে, | 
তুমি এই ভ্রাতা লক্ষ্ষণকে রাজ্য প্রদান কর। 
লক্ষণ! “লক্ষমণকে রাজ্য প্রদান কর” এই কথ! 
বলিবামাত্র ভরত দ্বিরুক্তি না করিয়াই “যে 
আজ্ঞ!ঃ বলিয়! সম্মত হইবেন। 

সত্য-পরায়ণ ধর্জমশীল রামচন্দ্র, এইরূপ 
উদার বাক্য বলিলে লক্ষ্মণ লঙ্জাভরে যেন 
নিজ শরীরেই বিলীন হইয়া! গেলেন এবং 
কহিলেন, আর্ধ্য ! হইতে পারে, ভরত আপ- 
নাকে দর্শন করিবার নিমিতই স্বয়ং এ স্থানে 
আগ্মমন করিয়া থাঁকিবেন। মহানুভব রাম- 
চন্দ্র লক্ষমণকে লজ্জাবনত ' দেখিয়া পুনর্ধবার 
কহিলেন, ভ্রাত! আমার ত এইরূপই অনুভব 
হইতেছে, মহাঁনুভব ভরত আমাদিগকে 
দেখিতেই আসিতেছেন; অথব! ইস্টার এরূপ 
অভিপ্রায়ও থাকিতে পারে যে, ইনি তোমাকে 
ও আমাকে নিরন্তর স্থখ-সস্তোগ-যোগ্য, মনে 
করিয়া বনবাস-ক্লেশ পর্ধ্যালোচন৷ পূর্বক 
আমাদিগকে গৃহে লইয়া যাইতে চেষ্টা! করি- 
বেন$ অথবা এরূপও হইতে পারে যে, 
মহাতা ভরত বনবাসের.কষ্ট অনুধ্যান করিয়া |. 
একাস্ত-ন্বখ-লালিতা এই বৈদেহীকে, গৃহে 
লইয়া যাইতে আসিতেছেন। ... 

বৎস! এ দেখ, সকলের অগ্রগামী বায়- 
বেগ-সদৃশ-বেগ-শালী ঘোর-রূপ প্রশস্তজাতীয়- 
মহাবল মহারাজের তুর লক্ষিত হই- 
তেছে। এ দেখ, ধীমান পিতার শত্রঞ্জয় নামক 











২ 


২৯৮ 








রামায়ণ। 





মহাকায় বৃদ্ধ মহা-মাতঙ্গ সৈন্য-সমূহের অগ্রে 
অগ্রে শোভা পাইতেছে; পরস্ত মহাভাগ ! 
পিতার সেই লোক-বিশ্রুত দিব্য শ্বেতচ্ছত্র 
দেখিতে পাইতেছি না কেন! কারণ কি! 
আমার মনে অতীব সংশয় উপস্থিত হইতেছে! 
যাহা। হউক, লক্ষ্মণ ! তুমি এক্ষণে আমার 
বাক্যানুসারে শঙ্ক। পরিত্যাগ পূর্বক বৃষ্ষাগ্র 
হইতে অবতীর্ণ হও। 
রামচন্দ্র লক্ষমণের সহিত এইরূপ কথোপ- 
কখন করিতেছেন, এমত সময় তিনি ও 
সীতা, হ্ষ-বিকসিত সেই সৈন্য সন্দর্শন করি- 
লেন। ভ্রাত-বুমল মহাবীর লক্ষমণও শালর্ক্ষ 
হইতে অবতীর্ণ হইয়া লজ্জাবনত মুঝ্ঝে রাম: 
চন্দ্রের পার্থে আগমন পূর্ববক দণ্ডায়মান হই- 
লেন। | 
এ দিকে মহাত্মা ভরত, সৈম্যগণের প্রতি 
আদেশ করিলেন যে, যাহাতে আশ্রম-পীড়া 
না হয়, ভ্দ্িষয়ে তোমরা সকলেই যত্ববান 
হও) তোমরা আশ্রম-মধ্যে প্রবিষ্ট ন! হইয়া 
বহিষঃপ্রদ্দেশেই অবস্থান কর। এইরূপে মহাত্মা 
ভরত,রামচন্দ্রের আশ্রমের নিকট ছয় ক্রোশ 
পর্য্যস্ত অরণ্য ও পর্ধধত ব্যাপ্ত করিয়া সৈন্য 
সংস্থাপন করিলেন। তিনি সেনানিবেশ 
নির্দিষ্ট করিয়া গুর্ু-নিদেশবর্তিতা নিবন্ধন 
পাদচারেই রামচন্ট্রের সমীপবর্তাঁ চা কত" 
সন্বল্প হইলেন।, | 
নয়.বিনয়-সম্পয মহীনুভব ভয়ত নেট 
সুশিক্ষিত -. নাগপও ধর্মাগুন 
'সারে গর্ব পূর্বক ভরতাপরাজ রাষ- 


চল পরা কা করিতে জাগিল। : 
৭ - 


এইরূপে সৈগ্যগণ যথাস্থানে সঙ্গিরিষউ 
হইলে, ভ্রাতৃবৎসল ভরত বিনয়-বচনে শক্রু- 
স্কে কহিলেন, সৌম্য! তুমি এই সমুদায় 
অনুচর-বর্গে সমবেত হইয়া এই বন অনু- 
সন্ধান কর। 'আমি অমাত্যগণে, পৌরগণে, 
গুরুগণে ও দ্বিজগণে পরিরৃত হইয়া, এই দিকে 
পাদচারে গমন করিতেছি । আমি যে পর্য্যন্ত 
মহাত্সা! রামচন্দ্রকে, 'মহাবল লক্ষমণকে ও 
মহাভাগা বৈদেহীকে দেখিতে না পাইব, 
সে পর্য্যস্ত আমি শান্তি লাভ করিতে পারিব 
না; আমি যে পর্য্যন্ত পঙ্কজ-বিশাল-লোচন 
ভ্-সদৃশ-কমনীয়-বদন অগ্রজ রামচক্দ্রকে 
দেখিতে না পাইব, সে পর্যন্ত হৃদয়ের শাস্তি 
লাভ করিতে পারিবি ন!। 
মহাত্মা লক্ষমণেরই জীবন সার্থক ! তিনি 
অনায়াসেই চক্দ্রসদৃশ-নির্্ল মহাচ্যুতি রাজীব- 
লোচন রামচন্দ্রকে পরম ম্থখে নিরন্তর সন্ব- 
শন করিতেছেন। আমি যে পর্য্যস্ত পার্থিব- 
লক্ষণ-শোভিত ভ্রাতৃ-চরপ-ঘয় এই মস্তক 
দ্বারা গ্রহণ-না করিব, সে পর্য্যস্ত আমার 
হৃদয়ে শাস্তিলাভ হইবে না! রাজ-সিংহাসন* 
যোগ্য রামচন্দ্র, যে পর্য্যস্ত. পিতৃ-পৈতামহ 
রাজ্যে প্রতিতিত হইয়া অভিষেক-জলে ক্রিপ্ন 
না হইবেন, সে পর্য্যন্ত আমার হৃদয়ে শাস্তি- 
লাভের জন্তাবনা নাই। মহাভাগ! জনকাত্মজ। 
বৈদেহী, সসাগরা ধরার অধীশ্বর পতি রাম- 
চন্দ্রের অনুবর্তিনী হইয়! কৃতরৃত্যা হইয়া- 
ছেন ! গিরিরাজ-হিমালয়-সদৃশ. এই চিত্রকূট 
পর্ববতই সৌভাগ্য-শালী! দেখ, কুবের যেরূপ 
নন্দন বনে বাস করেন, 'দেইরূপ মহ্থাক্চুভব 





অযোধ্যাকাণড। 








২৯৯ 





রামচন্দ্র এই পর্বতে বাস করিতেছেন । শঙ্ত-: 


ধারি-শ্রেষ্ঠ মহারাজ রামচন্দ্র স্গগ-ব্যালনিষে- 
বিত এই ছুর্গম বনে বাস করিতেছেন, অত 
এব এই বনই সৌভাগ্যশালী ! 

বচন-বিন্যাস-স্থনিপুণ মহাবাহু মহাতেজগ। 
পুরুষ-সিংহ ভরত, এই কথা বলিতে বলিতে 
পাদচারেই সেই মহাবনে প্রবিষউ হইলেন । 
তিনি মহীধর-জাত কু্গমিত মহীরুহ-সমূহের 
মধ্যস্থল দিয় গমন করিতে লাগিলেন। পরে 
তিনি তত্রত্য কোন কুম্থম-স্থশোভিত শাল- 
বৃক্ষে আরোহণ করিয়। রামাশ্রম-শ্িত ছুতা- 
শনের স্সিধানে সমুন্নত কোবিদার-ধ্বজ 
দেখিতে পাইলেন। তিনি কোবিদার-ধ্বজ 
দর্শন করিবামাত্র, তাহার ও তাহার বন্ধু 
বান্ধবগণের আনন্দের পরিসীমা! থাকিল না। 
রামচন্দ্র এই স্থানে আছেন, ইহ! জানিতে 
পারিয়া তিনি যেন ছুঃখ-সাগরের পর পারে 
উত্তীর্ণ হইলেন। 

শ্রীমান মহাত্মা ভরত, সেই চিত্রকুট 
পর্ধবতে পুণ্য-জন-নিষেবিত রামাশ্রম সন্দর্শন 
করিয়া) প্রত্যাগরমন পূর্ববক পুনর্বার সৈন্য- 
গণকে উত্তম রূপে সঙ্গিবেশিত করিলেন এবং 
অবিলক্ষেই' রামচন্দর-সন্দর্শনার্থ ত্বরিত পদে 
গমন করিতে প্রবৃত্ত হইলেন। 


অক্টাধিকশততম সর্গথ। 





ভরত-সমাগয। দা 
সৈন্যগণ সকলে যথাস্থানে আবাস- খন, 
করিলে, প্রভাবশালী ভরত শক্রত্্ের সহিত: 


একত্র হুইন্না, সমুত্মক হদয়ে ভ্রাতা রাষ- 
চজ্দ্রকে দর্শন করিবার নিমিত্ যাত্র! করিলেন। 
গমন-কালে তিনি মহর্ষি বশিষ্ঠকে কহিলেন, 
মহর্ষে! আপনি আমার মাতৃগণকে  শীল্প 
আনয়ন করুন) আমি ত্বরা পৃর্বক আগ্রে: 
গমন করিতেছি। গুরু-বৎনল ভরত, এই মাত্র 
বলিয়াই ত্বরিত পদে গমন করিতে লাগি" 
লেন। 

রাজমন্ত্রী হ্মন্ত্র রামচন্দ্রকে দর্শন করি- 
বার নিমিত্ত ভরতের ন্যায় সাঁতিশযন সমু- 
স্থক ছিলেন; স্থতরাং তিনি মহাবেগে শক্রু- 
দরের পশ্চাৎ পশ্চাৎ গমনে প্রবৃত্ত হইলেন। 
, মহানুভব ভরত আশ্রম-ন্থিত তাপস-গণকে 
জিজ্ঞাসা করিতে করিতে গমন করিতেছেন ; 
এমত সময়ে পথি-মধ্যে দেখিতে পাইলেন, 


অগ্নি্রস্বীলনের নিমিত্ত স্বগগণের ও মহিষ- | | 


গণের রাশকৃত করীষ সকল সঞ্চিত রহিয়াছে । 
মহাবাহু মহাছ্যুতি পুরুষসিংহ ভগ, গমন 
করিতে করিতে রাঁজ-সকৃত 'মাত্যগণকে 
কহিলেন, অমাত্যগগ ! মহর্ষি ভরত্বাজ যেরূপ 
বলিয়! দিয়াছেন, তাহাতে বোধহয়, আমর! 
সেই রামাশ্রমেই উপস্থিত হইয়াছি। আমার 
অনুভর হইতেছে, এই স্থান হইতে মন্দাকিনী 
নদী দুরবর্তিনী নহে। এই দেখুন, এই চ্ছান: 
হইতে ফল-সমুহ পাতিত ও পুষ্প শুমুদ্রায়: 
অবচিত হইয়াছে; এই দেখুন, এম্থান, হইতে |: 


"এর হালি ] 
এই দেখুন, এই সকল বৃক্ষের আলবায় 
বন্ধন কর] হইয়াছে; বোধ হয়র্মহাত। লক. |. 
ণই এই সমুদয় চীরচীরর উচ্চ শাখায়, রন্ধন |: 





রাতের *. 


৩০০ 


রামায়ণ। 





করিয়। রাখিয়াছেন। এ দিকে দেখুন, মহা | 


বল মহাবেগ পাগুর-দস্ত-দস্তিগণ পরস্পর 
পরস্পরকে আঁক্রমণ করিবার নিমিত্ত এই 
শৈলপার্খব পরিক্রান্ত ও পরিমর্দিত করিয়াছে; 
বোধ হয়, সায়ংকালে লক্ষাণ জল লইয়া 
আশ্রমে প্রত্যাগমন করিবার সময়, পাছে 
পথভ্রমে এঁ স্থানে গিয়া পড়েন, সেই আঁশ- 
স্কায় এই পথ এই অভিজ্ঞানাঙ্কিত করিয়া 
রাখিয়াছেন। বনবামী* তাপসগণ নিরন্তর 
আশ্রম-মধ্যে যে অগ্নি স্থাপন করিয়া থাকেন, 
এই. সেই অগ্নির প্রভূত ধুমরাশি সমুখিত 
ও হুস্প্টরূপ দৃষ্ট হইতেছে। অদ্য আমি, 
মহর্ষি-সমদর্শন পিতৃ-আজ্ঞা-পালক পুরষ-সিংহ 
রামচন্দ্রকে নিশ্চয়ই দর্শন করিতে পারিব, 
সন্দেহ নাই। 
অন্তর ভরত কিয়ন্দুর গমন পূর্ববক চিত্র- 
কূট-সন্পিহিত মন্দাকিনী-নদী-তীরে উপস্থিত 
হইয়! সঞ্্ভিব্যাহারী সকলকে কহিলেন, হায়! 
পুরুষমিংহ লোকনাথ রামচন্দ্র নির্জন স্থানে 
অবস্থান পূর্বক যোগি-যোগ্য বীরাসনে রত 
রহিয়াছেন; আমার জদ্মেও ধিক, আমার 
জীবনেও ধিক! লোকপাল-সদৃশ লোকনাথ 
মহাছ্যুতি রামচন্দ্র আমার নিমিতই* ঈদৃশ 
| ক্লেশ-সাগরে নিমগ্ন ছুইলেন! হায় ! সকলের 
অধীশ্বুর রামচন্দ্র সমুদয় ভোগ পরিত্যাগ 
পূর্বক বনে-বাস করিতেছেন! 
অতএব আমি, সর্বশ্রেষ্ঠ প্রজানাথ রাষ- 
চন্দ্রের ও সতার. চরগতলে পুনঃপুন নিপতিত 
হইব; আমি ভাহাদিগকে প্রসন্ন করিবার 


রূপ বলিতে বলিতে দ্শরথ-তনয় ভরত 
মনোহর পর্ণশাল। দেখিতে পাইলেন। এই 
পর্ণশাল] বৃহৎ ও পবিভ্র। ইহা শাল, তাল 
ও অশ্বকর্ণের পত্রসমূহে সমাচ্ছাদিত। ইহা 
দর্ডাস্তীর্ণ যঞ্জঞবেদীর ন্যায় শোভ। পাই- 
তেছে। ইহার উর্ধত। ও বিস্তার নিতান্ত 
ন্যুন নহে। ভূজঙ্গের ন্যায় ভীষণ হিরগরয়- 
পৃষ্ঠ ইন্দরাযুধসদৃশ বৃহৎ কার্শুক-দয়ে এই 
কুটার শোভর্মান হইতেছে। ভোগবতী যেরূপ 
প্রদীপ্ত-বদন ভীষণ সর্প-সমূহে শোভমান 
হয়, সেইরূপ অর্ক-রশ্মি-সদৃশ শরধি-গত ঘোর 
শরসমূহে সেই কুটার ভীষণ আকার ধারণ 
করিয়াছে । সেই স্থানে কাঞ্চমময়-কোষ- 
সমলস্কত নির্মল খড়গদ্ধয়, ্ববর্ণবিন্দু-বিরা 
জিত চর্ম্্য়, এবং কনক-বিভূষিত বিচিত্র 
গোধাচণ্্ম-বিনির্িত অঙ্কুলিত্র অবলম্ষিত 
রহিয়াছে বলিয়া! এ স্থান, স্বগগণের পক্ষে 
সুগরাজ-গুহার ম্যায়, শক্রগণের অতীব ছুর্দর্য 
হইয়াছে! | 

অনস্তর ভরত দেখিতে পাইলেন, রাম- 
চন্দ্রের আশ্রমে 'প্রদীপ্ত-পাঁবক-পরিশোভিতী 
পবিত্রতম। প্রাগুদকৃল্পবা! বেদীক্* শোভা বিস্তার 
করিতেছে । তিনি এই সমুদায় দর্শন করিয়া 
ক্ষণকাল পরে দেখিতে পাইলেন, উটউজ-মধ্যে 
হুতাশন-সদৃশ-তেজ:-সম্পন্ন, সিংহ-ক্কদ্ধ, মহা- 
বাহু, পদ্ম-পলাশ-লোচন, ধর্মম-চারী, সসাগরা 
ধরার অধীশ্বর, জটা-বক্কল-ধারী, মহাভাগ 


. * যে বেদীর প্রাঙুদক অর্থাৎ উত্তরপূর্ব (ঈশান) কোণ ঢালু; 


ঈদৃশ বেদীই বজ্ানষটনাদি-শানতিকর্সে পরত । অভিচাযাদি তুর কর্সে 





নিমিত্ত সর্বতোভাবে চে! করিব এই | দাষিণা বেদী পরপনত। 








অযোধ্যাকাণ্ড। 


মহাত্মা! রামচন্দ্র, সাবিত্রী-সমবেত ব্রহ্মার ম্যায়, 
কৃষ্ণাজিনের উপরি সীতার সহিত উপবিষ্ট 
রহিয়াছেন; মহাত্বা লক্ষ্মণ, চর্ধা-সংস্তীর্ণ 
স্থথ্ডিলে (পরিষ্কৃত ভূমিতে) উপবেশন পূর্বক 
তাহার সেবা করিতেছেন। * 
“কৈকেমী-নন্দন ভ্রাভ্-বৎসল ধর্ম্ত্বা ধীমান 
রাজকুমার ভরত, তাদৃশ-ভাবাপন্ন ভ্রাতা 
রামচন্দ্রকে দর্শন করিবামাত্র ছুঃখ-শোকে 
একান্ত অভিভূত হইয়া! কাতর হৃদয়ে ধাব- 
মান হইলেন। তিনি, ভীহার তাদৃশ অবস্থা 
দেখিয়াই, ধৈর্য্য ধারণ করিতে না পারিয়া 
একান্ত-কাতর হৃদয়ে বাম্পাকুলিত চনে 
বিলাপ করিতে করিতে কহিলেন; হায়! 
যিনি পূর্ধ্বে তুরঙ্গ-মাতঙ্গ'রথ-সমূহে পরিরৃত 
থাকিতেন, যিনি সভা-মগ্ডপে সমাঁষীন হইয়া, 
প্রকৃতি-মগ্ডল কর্তৃক উপাসিত হুইতেন, জন- 


সমূহের সন্বাধায় (ভীড়ে) ধাহার দর্শন পাঁও- | 


যাও ্থছুর্ঘট হইত, আমার সেই জ্যেষ্ঠ ভ্রাতা, 
এক্ষণে বন্য-মুগগণে পরিরৃত হইয়া, নিজ্জন 
অরণ্যে অবস্থান করিতেছেন ! হায়! যিনি 
পাস্ত্রবিহিত বহুবিধ যজ্ঞানুষ্ঠান দ্বারাই ধর্ম 
সঞ্চয় করিবার উপযুক্ত, আমার সেই জোোষ্ঠ 
ভ্রাত এক্ষণে দুর্বিবিষহ শারীরিক ব্লেশ দ্বারাই 
ধর্ম উপার্জনের চেষ্টা করিতেছেন! হায়! 
পূর্ধ্বে ধাহার শরীর মহামূল্য চন্দনে অনু- 
লিপ্ত হইত, এক্ষণে তাহার শরীর ঈদৃশ 
মলদিগ্ধ হইয়া রহিয়াছে 1 হায়! যিনি পূর্ব 
বহুমূল্য নির্মল বসন পরিধান করিতেন) 
তিনি এক্ষণে অঙ্জিন ধারণ পূর্ববক ভৃতলে 
শয়ন করিতেছেন | হীয় 1 যিনি গে বহুবিধ 


লাগিল যেন, আকাশমগুলে 


৩০৭ 


বিচিত্র “কুহ্থম-মাল্য ধারণ করিতেন, তিনি 
এক্ষণে কিরূপে ঈদৃশ জটাভার ধহন করিতে- 
ছেন! হায়! নিরস্তর-স্থখোচিত রামচর্জর, 
আমার নিমিতই ঈদৃশ ছুথ শ্রাপ্ত হইলেন! 
হায় ! আমি কি নৃশংস! আমার এই লোঁক- 
বিগর্হিত জীবনে ধিকৃ!, নিতাস্ত-কাতর-হদয় 
ভরত, এইরূপ বিলাপ পূর্ব্বক রোদন করিতে 
করিতে রামচন্দ্র সমীপবস্তী হইয়া তাহার 
চরণ-তলে নিপতিত হইলেন। তাহার বদম- 
কমল হইতে স্বেদ-বিন্দু নিপতিত হইতে 
লাগিল। তিনি কাতর ভাবে একবার মাত্র 
অস্প$ বচনে “আর্য! এই কথা বলিয়া 
আর ফিছুই বলিতে পারিলেন না। 

ছুঃখাভিসম্তপ্ত মহাবল রাজকুমার ভরত, 
রাষচন্দ্রের প্রতি দৃষ্টিপাত পূর্ববক “মার্ধ্য ! 
এই কথা বলিয়া সম্বোধন করিয়াই বাপ্পা- 
বেগে রুদ্ধক হইয়া পড়িলেন; ততকালে 
তিনি আর কোন কথাই বলিতে জীমর্থ হই- 
লেন না। 

অনস্তর কুমার শত্রত্ম যোদন করিতে 
করিতে রামচন্দ্রের চক্রণে প্রণাম করিলেন । : 
বামচন্দ্রও তাহাদের উভয় ভ্রাতাকে আলি- 
গগন ফরিয়। নয়ন-জল পরিত্যাগ করিতে 
লাগিলেন । 

অনন্তর, সেই অরণ্য'মধ্যে. রাজকুমার 
রামচন্দ্র মন্ত্রের সহিত এবং লক্ষাগ শত্র- 
স্বের সহিত মিলিত হইলেন; দূবাধ হইতে 
৬ খোর 
সহিত এবং নিশাকর বৃছদ্পতি% সহিত সদ্মি-. 

















৩০২ 


রামায়ণ। 





এইরূপে সেই মহারণ্য-মধ্যে বারণযৃখ- 
সদৃশ রাঁজকুমার-গণকে সমাগত ও সমবেত 
দেখিয়া অরণ্যবাঁসী তাপলগণও কৃপা-পরতন্ত্র 
হইয়া তৎকাঁলে রোদন করিতে আরম্ভ করি- 
লেন। 


পপ 


নবাঁধিক-শততম সর্গ। 





রামচন্দ্রের প্রশ্ন । 

অন্তর চীরচীবর-ধারী, জটাম গুল-মণ্ডিত, 
বিবর্ণ-বদন,মহীপ্রলয়কালে ভূপৃষ্ঠ-পতিত-হত- 
প্রভ সূর্ধ্যের ন্যায় নিশ্রাভ, অতীব কৃশ' ভ্রাতা 
ভরত, কৃতাঞ্জলিপুটে ভূতলে নিপতিত রহিয়া- 
[| ছেন দেখিয়া, মহান্ুতব রামচন্দ্র তীহাকে 
কথঞ্চিৎ চিনিতে পারিয়া, হস্তধারণ পূর্বক 
উত্থাপিত করিলেন । তিনি তাহাকে আলিঙ্গন 
পূর্বক মন্তকে আত্্রাণ করিয়া প্রযত্ব-নহকারে 
ক্রোড়ে লইলেন, এবং জিজ্ঞাসা করিলেন, 
| | ভ্রাত! তুমি কি জন্য এই ভীষণ অরণ্যে আগ- 
মন করিয়াছ ? তোমার এস্থানে আগমন করি- 
বার সময় পিতা কোথায় ছিলেন ? জীবন 
থাকিতে যে, মহারাজ তোমাকে এই জরণ্যে 
আসিতে দিয়াছেন» এমত সম্ভাবনা! নাই। 
তুমি বহু দিন মাতামহ-গৃছে বাস করিয়া- 
ছিলে; বহুদিনের পর তোমাকে দেখিতে 
পাইলাম। /ঘাকার-প্রকার দর্শনে তোমাকে 
আমি ই পারি নাই! বত! 
'তুমি কি নিম এই ভীষণ বনে: প্রবিষ্ট হই- 
য়াছ£ 2 2৯৫57: উনছন ভুত * 


ভ্রাত! তুমি যে এই' বনে আপিয়াছ, | 
মহারাজ ত জীবিত আছেন ? তিনি ত ছূর্বিি- 
ষহছুঃখ-শৌক-ভরে কলেবর পরিত্যাগ করেন 
নাই £ বস! তুমি বালক; তুমি ত কোন 
রূপে পিতৃ-পৈতামহ রাজ্য হইতে পরিচ্যুত 
হইয়া পড় নাই? রাজসূয় অশ্বমেধ প্রস্ৃতি 
বহুবিধ যজ্ঞের অনুষ্ঠাতা, ধর্ম্মতত্বজ্ঞ, সত্য- 
প্রতিজ্ঞ মহারাজ দশরথ ত কুশলে আছেন? 
তুমি ত তাহার সেবা-শুশ্রাষা করিয়া থাক ? 
বন! তুমি ত, ইচ্ষাকু-বংশের উপাধ্যায় 
নিয়ত-ধশ্শ-পরায়ণ বিবিধ-বিদ্যাপারদর্শী 
তপোধন মহ্র্ধি বশিষ্ঠের পূজা করিয়া থাক ? 

বন! যশস্থিনী দেবী কৌশল্য! ও স্থমিত্রা 
ত স্থখে আছেন ?.আধধ্যা দেবী কৈকেয়ীত 
স্থখেও আনন্দিত হৃদয়ে রহিয়াছেন ? অসুয়া- 
পরিশূন্য বিদ্যা-বিনয়-সম্পন্ন মকল-কর্মানুষ্ঠান- 
কর্তা আচার্ধ্যপুত্র হযজ্ঞ ত তোমার নিকট 
সৎকৃত হুইয়৷ থাকেন ? বিবিধ-বিধানজ্ঞ 
সরল-হৃদয় জ্ঞান-সম্পন্ন দ্বিজশ্রেষ্ঠ হোম- 
কাধধ্যাধ্যক্ষ ত, যাহ! হোম করা হইয়াছে ও 
যাহা হোম করিতে হইবে, তাহা যথাসময়ে 
বিজ্ঞাপিত করেন? বস! তুমি ত দেব- 
গণের, পিতৃ-গণের, গুরুগণের, পিতৃ-সদৃশ 
বৃদ্ধগণের, ত্রা্গণগ্গণের, বৈদ্যগণের ও ভৃত্য- 
গণের যথাষখ পুজা ও সম্মান রক্ষা! করিয়। 
থাক? 2 
বৎস! যিনি ঝন্ত্-বিদ্যা ও. ধনুর্বিদ্যার 
আচার্য, যিনি অন্তরশন্ত্র-ও অর্থ-শান্ত্ে বিশা- 
রদ, সেই উপাধ্যায় স্ধস্থাক্ে তুমি অবজ্ঞা! 
ফর'ম। &. শৌর্ধ্যশালী, 'জিতেজিিয়, কৃতবিদ্য, 























অযোধ্যাকাণ্ড। ৩০৩ 


কৃতজ্ঞ, কুলীন, ইঙ্গিতজ্ঞ, রাজ-সমকক্ষ মন্ত্রি- 
গণ ত তোমার প্রতি ভক্ত ও অনুরক্ত 
আছেন? ভ্রাত! তুমি ত পরম-ধার্ট্িক 
অমাত্যগণ-কর্তৃক ও মন্ত্রিগণ-কর্তৃক সৃরক্ষিত 
হইতেছ? দেখ, মন্ত্রণাই রাজগণের বিজয়ের 
মূল। 
ভ্রাত! তুমি তনিদ্রার বশবর্তী হইয়া 
পড় নাই? তুমি ত যথাসময়ে জাগরিত হইয়া 
থাক? তোমার ত অর্থ-নৈপুণ্য জন্মিয়াছে ? 
তুমি ত প্রতিদিবস শেষ রাত্রিতে অর্থচিন্ত! 
করিয়! থাক? তুমি একাকী ত রাঁজ-কার্ধ্য 
পর্য্যালোচনা কর না? তুমি বহু লোকের 
সহিতও ত মন্ত্রণায় প্রবৃত্ত হও না? তুমি 
মন্ত্রণা পূর্বক যে বিষয় নির্ধারিত কর, তাহা 
ত রাজ্যমধ্যে প্রচারিত হয় না? বৎস! 
যে সকল কার্য্যের মূল অতিলঘু, পরস্তু যাহ! 
হইতে উত্তরকালে স্থমহত ফল উৎপন্ন হয়, সে 
নকল-কাধ্য ত তুমি শীঘ্র আরস্ত করিয়। থাক? 
তৎকার্ধ্য-সাধনে ত তুমি বিলম্ব কর না? তুমি 
যে কার্য করিতেছ, অথব! তুমি যে কার্ধ্য 
সম্পন্ন-প্রায় করিয়া তুলিয়াছ,সেই কর্তব্য-কর্- 
সমুদায় ত অন্যান্য ভূপতিগণ জানিতে পারেন 
না? যাহারা রাজ-কার্ধ্য-বিষয়ে তর্কবিতর্ক 
করেন, অথবা ধাহারা তদ্বিষয়ে উদালীন 
থাকেন, তাহাদিগকে ত তোমার অমাত্য- 
গ্রণ অথবা তুমি কোন রূপ বাধ! দাও ন11. 
ধস! ভূমি সহত মূর্ধের বিনিময়েও ত 
একজন পণ্ডিতকে গ্রহণ করিয়া থাক ? যে 
দময়ে অর্থ-কৃচ্ছু উপন্সিত হয়, রি বাকি | 
রাই সেই সময় হিতকর বাক্য বলিয়া থাকেন 





যে রাজ৷ সহত্র মুর্খ কর্তৃক অথবা দশসহত্র 
ুর্থ কর্তৃক পর্য্যপাসিত হয়েন, তিনি কখনও 
কোন বিষয়ে কিছুমাত্র সাহায্য প্রাপ্ত হঞ্ন 
না। যদ্যপি একজন অমাত্যও মেধাবী, শুর, 
দান্ত ও স্থবিচক্ষণ হয়েন, তাহা হইলে তিনি 
একাকীই রাজাকে অথবা! রাজপুন্রকে অতুল 
এশ্বর্ষ্যের অধীশ্বর করিতে পারেন । 
বদ! তুমি ত প্রধান জনগণকে প্রধান 
কার্ধ্যে, মধ্যম জনগণকে মধ্যম কার্ধ্যে, নিকৃষ্ট 
জনগণকে নিকৃষ্ট কার্ধ্যে নিযুক্ত করিয়া থাক? 
তোমার রাজ্যস্থিত দ্েশ-সমুদায়ে ত জনগণ 
স্থখে বান পূর্বক সমৃদ্ধশালী হইতেছে ? 
প্রজাগণ ও কৃষি-জীবিগণ ত যথাস্থানে বাঁ 
করিতেছে? এ জনপদ-সমুদায় ত দেবস্থান, 
প্রপা, তড়াগ ও সমাজ সমূহে হুশৌভিত হই- 
তেছে? তোমার রাজ্যে নর-নারীগণ ত 
প্র হৃদয়ে থাকিয়া আনন্দ উৎসব করি- 
তেছে ? ভূষ্মি-সমুদায় ত উত্তম রূপে কর্ধিত 
হইতেছে ? রাজ্য-মধ্যে ত পর্য্যাপ্ত-পরিমাণে 
পশু আছে ? প্রজাগণ ত পরস্পর সীমা-হরণ 
করে না? তাহারা ত পরম্পর হিংসায় প্রবৃত্ত 
হয় না? তোমার অদেব-মাতৃক দেশক% সমুদায়ে 
শ্বাপদগণ ত দৌরাত্ম্য করে না ? আমাদের 
পূর্বপুরুষ কর্তৃক স্্রক্ষিত জনপদ-সমুদায়ে 
তপাপাত্মা পামর জনগণ বাস কল্পিতেছে 
না? কোন স্থানে ত ভয়ের লন্ভাবন! নাই 




























| হু 'ফেখল দদীজ বা 
পয হই থাকে, লই লিক অবেবমাতৃষ দেশ কে. 
৪০৫০ 








্ 











৩০৪ 





বম! এক্ষণে বৈশ্যগণ ত. কৃষিকার্ধয, 
পশু-পাঁলন ও বাণিজ্য ব্যবসায়ে নিষুদ্ত রহি- 
যাছৈ 1 বতুস। যাহারা! কৃষি-বাণিজ্যাদিতে 
নিযুক্ত আছে,তাহাদের রক্ষণাবেক্ষণের নিমিত 
তুমি ত উত্তম রূপ সছুপায় করিয়াছ ? রাজার 
কর্তৃব্য কর্ম এই যে, ধর্্মীনুসারে রাজ্যস্থিত 
সকল প্রজ্ারই রক্ষণাবেক্ষণ করেন। 

বৎস! তুমি ত রমণীগণকে সান্ত্বনা করিয়া 
থাঁক ? তুমি ত উত্তমরূপে রমণীগণের রক্ষণা- 
বেক্ষণ কর? তুমি ত রমণীগণের প্রতি সবি- 
শেষ স্েহ করিয়া থাক ? তুমি ত কোন রম- 
মীর নিকট গুণ্ত কথা বল না? যে সমুদায় 
বন মাতঙ্গগণের আকর, তাহ! ত স্থরক্ষিত 
হইতেছে ? তুমি ত বহ্ুসঙ্খ্য ধেন্ু পালন 
করিতেছ? তৃমি উন্নতদন্ত কুপ্জর প্রাপ্ত হইয়া 
ত পরিতৃপ্ত হও না ? সংগ্রাম-নীতিজ্ঞ মহাবীর 
দুদ্র্য বাহিনীপতি ত তোমার প্রতি অন্ুরক্ত 
আছেন? তিনি ত নিয়ত তোঙ্জার হিতানু- 
ষ্টান করিয়া থাকেন? ফাহাঁর1 কেবল প্রত্যক্ষ- 
বাদী ও. কেবল শু তর্ক করিয়৷ থাকেন, 
তুমি ত তাদৃশ ব্রাহ্মণগণের সেবা কর না? 
এই সমুদয় পণ্ডিতমানী মূর্খ ব্রাহ্মণগণই 
নানাপ্রকার অনর্থ ঘটাইয়া থাকেন। প্রধান 
প্রধান নানাবিধ শান্ত বিদ্যমান খাকিতেও যে 


সমুদায় হতভাগ্য ব্যক্তি আন্বীক্ষিকী, অধ্যয়ন 


করিয়া, কুতার্কিক হইয়া, নিরর্ধক তর্ক করিয়া 






সদৃশ গৌরবান্থিত হইতে পারিয়াছ? বস! 


সি ত ককাহাদিগের সেবা! কর না 8. 
পুরুষখ্‌দংহ! তুমি ত পিতার অনবরত 
হইয়া চলিবে? তুমি ত পূর্বব-পুরুষদিগের 


রাজধর্টে স্থপরীক্ষিত, বিশুদ্ধ-হৃদয়, সর্বশ্রেষ্ঠ, 
পৈতৃক অমাত্যগণকে ত তুমি শ্রেষ্ঠ কার্ধ্ে 
নিযুক্ত করিয়া থাক? তুমি ত অপূর্বব ভক্ষ্য 
ভোজ্য সমুদায় একাকীই উপভোগ কর.না + 
তুমি ত প্রত্যাশীপন্ন ভূত্যগণকে উত্তম ভক্ষ্য, 
ভোজ্যের কিয়দংশ প্রদান করিয়। থাক ? 
তোমার ভৃত্যগণ ত তোমার সম্মুখেই তুরঙ্গ- 
গণকে ও মাতঙ্গঈগণকে ভোঁজন করায়? 
তোমার অধিকারে যে সমুদায় সুদক্ষ বৈদ্য 
অন্ত্রচিকিৎসা করেন, তাহারা ত প্রতিষ্ঠা 
লাঁভ করিতে পারিয়াছেন £ তোমার বাছন- 
গ্রণ ত সুরক্ষিত হইতেছে ? তাহারা ত সরল- 
ভাবে তোমাকে ও তোমার সৈম্যগণকে বহন 
করে? তোমার রাজ্্যমধ্যে ত পরবিভাপহারী 
নাই ? ৃ 

বৎস! রমণীগণ যেমন উগ্রস্বভাব পতিত 
পতিকে অবজ্ঞা করে, সেইরূপ যাঁজকগণ ত 
তোমাকে অবজ্ঞা করেন না? যাহারা অক- 
র্ণ্য, যাহারা কা্যদক্ষ, যাহারা অজ্ঞান, 
যাহারা পগ্ডিত, যাহার শীস্তর-ব্যবসায়ী, যাহা- 
ঘের জীবন সকলের দৃষীস্ত স্বরূপ, তুমি ত 
সেই সমুদয় ব্যক্তিকেই উত্তম রূপে রক্ষা 
করিয়। থাক ? যদি ভৃত্য সাম-দান প্রস্ততি 
উপায়কুশল, কৃতবিদ্য, বীর ও এরশ্বরধ্যাভি- 
লাষী হুইয়া প্রভুর প্রতি নিরম্তর দোষারোপ 
করিতে থাকে, তাহাকে ফিনি বিনাশ না 
করেন, তিমি শ্বয়ং নিহত হয়েন; তুষি'ত এই 
উপদেশের পন্ুবর্তাঁ হুইয়া-থার ? বাছারা 
সর্বববিধ-সংগ্রাম-বিশারদ,রাহার! উত্তমউত্তম 
কার্য দা প্রভৃতক্তি- প্রদর্শন করিয়াছেন, 








অযোগ্যাকাওড। 





বাহার! বলবান ও বিক্রমশালী, তাদৃশ প্রধান 
প্রধান ব্যক্তিদিকে ত তুমি স্বয়ং সহ- 
কৃত ও সম্মানিত করিয়া থাক ? তোমার 
সেনাপতি ত. ধু, শুর, ধৈর্যশালী, মতিমান, 
বিশুদ্বন্ৃদয়, ছুদক্ষ, কুলীন ও 'অপ্রমত-হৃদয় 
বলিয়া বিখ্যাত আছেন ? তুমি ত সৈন্যগণের 
ও ভূত্যগণের যথোচিত গ্রাসাচ্ছাদন ও প্রাপ্য 
বেতন যথাসময়ে প্রদান করিয়! থাক? এবিষয়ে 
তবিলম্ব কর না? বৎস! গ্রাসাচ্ছাঁদন ব1! বেতন 
প্রদান করিতে বিলম্ব হইলে কার্য্যে নিযুক্ত 
ভূত্যগণ ও সৈন্যগণ ভর্তার প্রতি পরিকুপিত 
হয় ও দোষারোপ করে এবং তাহার অনিষ্টা- 
চরণ করিতেও কুষ্িত হয় না) তাহাতে 
স্থমহান অনর্থাপাতের সম্ভাবনা । 

বস! চিরকাল অনুরক্ত প্রধান প্রধান 
জ্ঞাতিগণ, তোমার নিমিত্ত ত সংগ্রাঁমে প্রিয়তম 
প্রাণ পর্যযস্ত পরিত্যাগ করিতে অগ্রমর হয়? 
ভরত ! তুমি ত জনপদবাসী কৃতবিদ্য, অনু- 
কুল, প্রত্যুৎ্পন্নমতি, যথোক্তবাদী, নিভাঁক- 
চিত্ত, কার্ধ্যাকার্য্য-বিবেচক, ' আকারেঙ্গি তজ্ঞ, 
যত্রুল-সন্ভৃত, হুদক্ষ ও বিশুদ্ধ-হৃদয় জন- 
গণকেই দৌত্য কার্ধ্যে নিযুক্ত করিয়া! থাক ? 

বগল বিপক্ষ-পক্ষে অষ্টাদশ তীর্থে্ এবং 
স্বণক্ষে পঞ্চদশ তীর্থে ণ পরস্পর অপরিজ্ঞাত 





* ১ কাজ, যুবরাজ, ওসহিবী, ৪ ধরা ক্ষ, « গল্গাধকষ, ৬ জা 
. |! ধাক্ষ, ৭ গদাতি-অযাক্ষ, ৮ গুয়োছিত, ৯ রলাধাক্ষ, ১+ পানীয়াধাক্ধ, 


. |. ১১ প্রতীহায়, ১২ অন্ত্নৈশিক, ১৩ কোধাধান্ছ, ১৪ সন, ১৫ খিগরহী, 


ূ ১৬ সেনাপ্জি, ১৭ ধণফ,.১৮ বৈদ্য ইহািগকে অষ্টাদশ ভীর্ঘ কছে। | 


-1 অষ্টাদপ তীরের “মধ্যে জখর ভিন; র্যা রাজা যুব. 
মহিধী। এই তিন পরিতযাস কিলেই পদপ তীর নল)... 5 





ৃ রা পরি্াগ কেই পল 


তিন-ভিন জন গুগুচার নিয়োগ, পূর্ববক ত 
ভুমি সমুকায় পরিজ্ঞাত হইতেছ ? ভ্রোত.1 
নির্বাসিত শক্র প্রত্যাগযন করিলে, তুমি ছুবর্চল . 
বলিয়া ত তাহার প্রতি কখনও ০ 
করনা 
ভ্রাত! আমাদের পূর্বপুরুষ হী 

যে নগরীতে বাস করিয়া গিয়াছেন, যাহার 
অযোধ্যা এই নাম সার্থক (কোন বিপক্ষই 
যেখানে আপিয়! যুদ্ধ করিতে সমর্থ হয় না), 
যাহার দ্বার সুদৃঢ়, যাহ তুরঙ্গ মাতঙ্গ ও রথ 
সমুদায়ে সমাকুল, যে স্থানে স্বৃম্ব-কর্ধীঃনিরত 
ব্রাহ্মণগণ, ক্ষত্রিয়গণ, বৈশ্ঠগণ ও শুদ্রুগণ বাস 
করিতেছেন, যেখানকাঁর সকল প্রন্জাই জিতে- 
কিয় মহোৎসাহ ও মহা-সমৃদ্ধিশালী, যে স্থানে 
বনুসংখ্য কৃতবিদ্য জনগণ ধাস করিতেছেন, 
যেখানে নানাপ্রকাঁর প্রাসাঁদ-শ্রেণী বিরাজিত 
রহিয়াছে, তুমি ত সেই প্রমুদিত-জন-দমাকুল 
মহা-সম্বদ্ধিশালী অযোধ্যা নগরী উত্তম রূপে 
পালন করিতেছ ? 

ভ্রাত ! তুমি ত প্রতিদিবস পূর্ববান্ছে উিত 
হইয়া রাজদর্শনার্ঘ সমাগত সমল্ৃত প্রজাগণের | 





কোম*্কোন টীকাকারের মতে ১ মন্ত্রী, ২ পুরোহিত, ৩ ধুষরাজ, 
& সেনাপতি, « দৌবারিক, ৬ অন্তঃপুরাধিকারী, * বন্ধদাগারাধিকারী, 
৮ ধমাধাক্ষ, » রাল্সাজ্ঞানিবেদক, ১, প্রাঙুবিবাক দামক বাবহাঁর-জিজ্ঞা- 
মক, ১১ ধর্মাসনাধিকাঁরী, ১২ বাবছারনির্ণায়ফ .সত্য ৪(জুরী), 

১৭ সৈন্যদিগের 'প্রাসাচ্ছাদন 'ও বেতন দামের অধাক্ষ, ১৪ কপীত্তে ; 
রা ১২ নগরাধাক্, ১৯ রাষ্ট্াপ্তপাল: ধা আটবিকষ, ১৭ ছু. 
দিগের দবথ করিবার অধ্যক্ষ, এবং ১৮ জল রা, 
ইহারাই অষ্টামপতীর্খ শখে ভিহিত হই 


এই অষটাগশ ভীর্থের মধো পূরবী. অর্থ পি 












ণ্ 










৩৩৬ 


সহিত সাক্ষাৎ করিয়া থাক ? বৎস !*সমুদ্বায 
কর্চারিগ্ণণ অবিশঙ্কিত হৃদয়ে ত তোমার 
সন্ীপব্তা হয় মা? অথবা! তাহার! ভয়-প্রযুক্ত 
তোমার সমীপবর্তী হইতে ত বিরত হয় না? 
তাহারা ত তোমার নিকট এই উভয়ের মধ্যম 
রীতি অবলম্বন করিয়া! থাকে ? তোমার হৃর্গ- 
সমুদায় ত'ধন, ধানা, সলিল, আয়ুধ, যন্ত্র 
শিল্পকর, ধনুর্ধারী ও যোধপুরুষগণে সর্ববদা 
'পরিপুর্ণ থাকে ? বগুস!'তোমার ত সমধিক 
আয় ও অল্পতর ব্যয় হইয়া! থাকে ? তোমার 
ধন-রত্ু ত অপাত্রে প্রদত্ত হয় না? তুমিত 
দেবতার নিমিভ, পিতৃগণের নিমিত, ব্রাঙ্গণ- 
গণের নিমিত্ত, অভ্যাগত জনগণের নিমিত্ত, 
যোধপুরুষগণের নিমিত্ত ও মিন্রবর্গের নিমিত্ত 
অকাতরে ব্যয় করিয়া থাক ? 

বৎস! তুমি ত কোন বিশুদ্ধাত্মা সাধু 
ব্যক্তিকে স্তেয় বা অগম্যাগমন প্রভৃতি অপ- 
বাদে অভিযুক্ত দেখিয়! ধর্মশাস্ত্রকুশল বিচা- 
রক দ্বারা দোষ সপ্রমাঁণ না করিয়াই লোভ- 
বশত ধনদণ্ড বা কায়দণ্ড কর না? যেচোর 
লোপ (বমাল) সমেত ধৃত হইয়াছে, প্রশ্ন 
দ্বারা যাহার দোষ পরীক্ষা! কর! হইয়াছে, 
যাহার দোষ সম্পূর্ণরূপে সপ্রমাণ হইম্াছে, 
ঈদৃশ চোরকে ত তুমি ধন-লোভে ছাড়িয়া 
দাও না? তুমি যে সমুদয় ব্যক্তিকে ধর্্মাধি- 
করণে নিযুক্ত করিয়াছ, সেই সমুদায় বিচারক" 
গণ, ছুর্ববল অথবা বলবান অর্দি-প্রত্যর্থিগণের 








হৃদয়ে বিচা করিয়া থাকেন রগ. বস, 1. মিথ্যা | 
ূ অভিযোগে ঘঞ্ডিত ্যক্ির, কিনা: 





( অবিলম্বেই রাঁজ্যচ্যুত হুইয়৷ পড়েন)... 
বিবাঁদাস্পদুুবিষয্ সমুদাধু ত পক্ষপাত-শূন্য 








1 উদিখিকক হাইযাছে। । 












কর্তার পুত্র পণ্ড ১১ টিন তর করিয়া 
থাকে। 

বৎস! তুমি ত বৃদ্ধগণকে, বালকগণকে, 
প্রধান প্রধান ব্যক্তিবর্গকে, কৃতবিদ্য জম- 
গণকে এবং (সোমপায়ী মুনিগণকে দান দ্বারা, 
স্সিপ্ব-বাক্য দ্বারা ও সবিনয় ব্যবহার দ্বারা 
পূজ! করিয়া থাক ?. তুমি ত গুরুগণকে বৃদ্ধ- 
গণকে, তাপসগণকে, দেবতাগণকে, পুজ্য 
অতিথি-গণকে ও সিদ্ধ ব্রাহ্মণগণকে প্রণাম 
করিয়া থাক £ তুমি ত অর্থলাভের অনুরোধে 
ধর্ম-হানি, অথবা ধর্ধোপাজ্জনের অনুরোধে 
অর্থহানি, কিংবা প্রীতি-নিবন্ধন কামের অনু- 
রোঁধে ধন্ম-হানি ও অর্থহানি কর না? বস! 
তুমি ত সময় বিভাগ করিয়া যথাকালে অবি- 
রোধে ধশ্ম, অর্থ ও কাম উপাজ্জন করিয়া 
থাক? 

ভ্রাত! তোমার অধিকাঁর-মধ্যে সর্বব- 
শান্তরার্ঘকুশল ব্রাহ্গণগণ ও স্থবিচক্ষণ পৌর 
ও জনপদবালী জনগণ ত ক্ষুব্ধ-হৃদয় হয়েন 
না? নাস্তিকতা, অমৃত, ক্রোধ, প্রমাদ, দীর্ঘ- 
সূত্রতা, জ্ঞানবান ব্যক্তির সহিত অনালাপ, 
আলস্য, পাপত্রত্বত্তি, একাকী অর্থ-চিস্তা, 
অনর্থজ্ঞ ব্যক্তিদিগের সহিত মন্ত্রণা, নির্টীত 
বিষয়ের অনারম্ত, মন্ত্রপার ক্মপরিপালন, এই 
দ্বাদশ দোষে ত তুমি দূষিত হও না?.যে 
রাজ| এই সমুদায় দোষে দুষিত হয়েন, ডন | 






















* পাশ্চাতা খ্বাধারণে এখখলে, প্রাতিংফালে 'অনদুষ্ঠান ও বছ শত্রুর 
সহজ গালে সং্রাদ, এই ছাইটি খরিয চুপ রাজদোহ বলিয়া 
4117 
















বর্গ,১৪মগুল, ১যাত্রা,৯৬ দগুবিধান,১৭দ্বিষোনি- 
'সন্ধি১৮ ও দ্বিযোনি-বিগ্রহ১৯) এই সমুদয় ত 
তৃমি বিদিত হইয়1 হেয়োপাদেয়তা বিছর- 
চনা পূর্ববক যথাষথ অনুষ্ঠান করিয়া থাক. ই. 


একান্ত আসক্ত, পর্পর-বিভিন্ন-মত-সচিবগণ-সেবিত,দেবত্রান্গপ-নিন্দক, 
দৈবোগহত, দৈব-চিত্তক, দুরভিকষ-ব্যসনে মিগতিত, বল-ব্যন-যকত, 
অরক্ষিত-দেশস্থিত, বহুশক্র, ছুঃসমাভিভূত, সত্যধন্-বিরত ; এই 
বিংশতি প্রকার শক্রুর নিত সন্ধি করিবে ন!। ইহাঁদিগ্কে ধিংশতি 
বর্গ বলা যায়। 

৯৪ অমাত্য, রাষ্ট্র, ছুর্গ, ঝোঁষ ও দণ্ড; এই পাচটিকে প্রক্ৃতিবর্গ 
বল। যায়। ূ 

১৫ দ্বাদশ রাঁজমওলকেই মণ্ডল বলা যাঁয়; হাদশ রাজণগুল যথা-- 
১ অরি, ২ মিত্র। ও অরিমিত্র, ৪ মিত্রামিত্র, « মিত্রারিমিত্র, ৬ মিত্র- |. 
মিত্র," পা গ্রাহ, ৮আক্রন্দ, পাঞ্চিপ্রাহের আসার অর্থাৎ » পৃষ্ঠভাগস্থ 
মধাবর্তী ও,১০ পৃষ্ঠভাগস্থ উদাসীন, এবং আজ্রন্দের ১১ পৃষ্ঠতাগস্থ মধ্য- 
বর্তী ও ১২ পৃঠঠতাগস্থ উদাসীন । 

পৃষ্ঠদেশস্থ রাজাকে পারি গ্রাহ বলে, এবং পাঞ্চিগ্রাহের পরবর্তীকে 
আত্রন্দ কহে। রর 

১৩ যাত্রা অর্থাংযান। যান পাঁচ ' প্রকার; যথা--.১ বিগৃহ্বযান, 
২ সন্ধায়যান, ৩ সমভয়যান, ৪ প্রসঙ্গযান ও * উপেক্ষ্যযান। 

বলবত্ত। প্রযুক্ত পাঙ্িগ্রীহ প্রভৃতির সহিত বিগ্রহ করিয়া ষে 
অন্য শক্রর প্রতি যুদ্ধযাত্র। করা যায়, তাহার নাম বিগৃহ্া-যান।১। 
পাঞ্চিগ্রাহ প্রসৃতির সহিত সন্ধি করিয়া শক্রর প্রতি যে ঘুদ্ধযান্জা, 
তাহার নাম সন্ধায়যান।২। সামস্তগণের সহিত সমবেত হইয়। মে 
যুদ্ধবাত্রা, তাহার নাম সততয়-যান।৩। অন্য শত্রুর উদ্দেশে যুদ্ধযাত্রা 
করিয়। অন্য রাজাকে আক্রমণার্থ যাত্রার নাম প্রসঙ্গ-যান।০। শত্রুকে 
উপেক্ষা করিয়া তাহার মিত্রকে আক্রমণ করিবার দিমিত্ব ঘাত্রাকে 
উপেক্ষা-যান বলে ।৫ 

১৭ ব্ুহরচনা-তেদকে দণ্ডবিধান বলে। 

১৮ দ্বৈধীভাব ও সমাশ্রয় মূলক যে স্ধি, তাঁহার নাষ ছিযোনি- 
সন্ধি। ছুই জন প্রবল পক্রর মধ্যে অলাক্ষিত রূপে থে এক জনের ] 
নিকট আল্মসমর্ণ, তাহাকে দ্বৈধীতাব বল! যায়। শক্ত কর্তৃক | 
নিশীড়িত হইন্! অনা বলবান রাজা আশ্রয় গ্রহণের দাঁম সমা- 
শরয়। 

১৯ ধান ও আঁসন মুলক যে বিএ, তাধাঁর নাম ছিখোনি- 
বিগ্রহ। উপযুক্ত সমর প্রতীক্ষার উদ্যাম-পূনা তার্ণ অবস্থানের দা 
আসন। ্ 


বস !'দশবর্গ,১ পঞ্টবর্গ,২ 'চতুর্বরগ, সপ্তু- 
বর্গ, অধ্টবর্গ,* ত্তিবর্গ,* বিদ্যান্রয়, *ইন্ডিয়- 
জয়োপায়,৮ ষাড়গুণ্য,৯ দৈব-ব্যসন)১* মানুষ 
ব্যসন,১১ রাজকৃত্য,১২ বিংশতিবর্গ,১০ প্রকৃতি 


১ মৃগয়া, দ্ুতক্রীড়া, দিবা-নিদ্রা, পরিবাদ, স্ত্রীসস্তোগ-লালসা, 
নৃত্য,,গীত, বাদা, মত্ততা ও বৃথা পর্যাটন; এই দশকে দশবর্গ 
বলা মায়): ইহ্থাযা কামজনিত। 

২ জলছুর্গ, গিরিহুর্গ, ইরণদুর্গ (উধর-ভূমিময় ছুর্গ ),. বৃকষদুর্গ ও 
ধান্বনছুর্গ (ধনুবৃক্ষনির্শিত দুর্গ); এই পঞ্চবিধ দুর্গুকে পঞ্চবর্গ বলা যায়। 
৩ সাম, দান, ভেদ ও দণ্ড; এই চতুষ্ট্কে চতুর্র্গ বলা যায়। 

॥ স্বামী, অমাতা, রাষ্, দুর্গ, কোষ, বল ও সুহত, এই সাতটি 
রাজোর অঙ্গ; ইহারা পরম্পর পরস্পরের উপকারী ; ইহাদিগকে 
সপ্তাঙ্গও বলা যায়। 

৫ পিশুনতা, সাহস, পরজ্রোহ, ঈর্ধ্যা, অনুয়া, অর্থদূষণ, বাক্‌ 
পারুষা ও দগ্ডপারুষ্য ; এই আটটিকে অষ্টবর্গ বলা যায়। ইহারা 
ক্রোধ্জনিত। কেহ ফেহ বলেন, কৃষি, বাণিজ্য, ছূর্গ, সেতু, কুপ্তর- 
বন্ধন, স্বর্ণ রৌপ্যার্দির আকরের ফর” গ্রহণ, রত্বাদির খনির কর 
বাহণ ও নির্জন প্রদেশে উপনিবেশ; ইহাদিগঞ্কে অষ্টবর্গ বলা যায়। 

৬ ধর্দ, অর্থ ও কামকে ত্রিবর্গ বলা যায়। কেহ কেহ বলেন, 
,| উৎসাহ-শক্তি, প্রভু-শক্তি ও সন্ত্রশক্তি ত্রিবর্গ শবে অভিহিত হইয়। 
থাকে। 

' এ ত্রয়ী, বার্ভা ও দণ্ডনীতিকে বিদ্যাপ্রয় বলা যায়। খ্ষক্‌, যন্তু ও 
সাম; এই তিন যেদের নাম ত্রয়ী। কৃষিবিদ্যাদির নাম বার্তা । নীতি 
শাস্ত্রের নাম দণ্ডনীতি। 

৮ যোগাভ্যাস। পু 

৯ সন্ধি,বিগ্রহ, বান, আমন, দ্বৈধ ও আশ্রয়; এই হরটিকে যাড়গুপ্য 
বলা বায়। একের সহিত সন্ধি ও অপরের সহিত বিগ্রহকে শ্বৈধ 
বলে। . . 

১, হুতাশন, জল, ব্যাধি, ুর্তিক্ষ, এবং মারীতয় ধীর যে ছুঃখ 
উপস্থিত হয়, তাহা নাম দৈব-ব্যাসন। 

.২৯৯ ক্াধ্যাধিক্ষায়ে নিযুক্ত বাক্কি, রাজপ্রিয় ব্যকি, টিং শক্ত ও 
জোড়াডিভৃত .ভূপতি হিং যে ছুঃগ উপস্থিত হত তাহার নাম 
মানুষ-যসন। 

৯ ধিপক্ষ-গক্ষমাধ্ে অলব্ধ-বেতন, লুক, অভিমানী, বাত, 
কুছ, অক জোপিত, ভীত ও ভীষিত, ই. 2055 
জেদ বাই, থাকে রাত বা দা. ও 

১৩বালক, সখ, যোগী, জাতি: বাক তীর, তর তক নু, 
সিট বিরক্ক-প্রক্কাতি, ফ্তশানধনিভা- রসৃতি-বি-ভোগে 



































রঙ 


? ৭৯ ্ নী 













বহন! আমি যে সমু বিষয়েরউল্লেখ 
| করিলাষ, তৃফি সেই সমস্ত বিষয় ত তিন চারি 
জৰ্‌ সমবেত মন্ত্রীর সহিত এবং তাহাদের 
প্রত্যেকের সহিত একান্তে মন্ত্রণা করিয়া 
থাক? তোমার ত বেদাধ্যয়ন সফল হইয়াছে? 
তুমি যে নমুদায় ক্রিয়াকাণ্ড কর, তাহার ত 
ফল প্রাণ্ত হইয়া থাক ? তোমার দার-পরি- 
গ্রহ ত সার্থক হইয়াছে? তূমি যে সমুদায় 
গুরূপদেশ প্রাপ্ত হইয়াছ,'তাঁহার ত ফল হই- 
য়াছে ? তোমার বুদ্ধি ত ধর্ম, কাম ও অর্থের 
অনুগর্তএবং আঁ়ুষ্য ও যশস্য হইয়াছে? আমা- 
দের প্রপিতামহগণ যেরূপ ব্যবহার করিয়া 
আমিয়াছেন, আমাদের পিতা যেরূপ ব্যবহার, 
করিয়া আমিতেছেন, তুমি ত সেইরূপ ব্যব- 
হারের অনুবস্তী হইয়া, সপথগামী হইতেছ ? 
ৰস! যে জ্ঞান-সম্পন্ন মহীপতি ধর্ধ্মানু- 
সারে প্রজাগণের পালন ও দগ্ু-বিধান করেন, 
তিনি অথণ্ড মহীমগ্ডলের আধিপত্য লাভ 
করিয়া পরিশেষে দেবলোকে গমন করিয়! 
থাকেন। 


বলিল 


 দশাধিক-শততম সর্গ। 


ভরতে উত্তর । 
অনন্তর রামচন্দ্র, গুরু-বৎসল ভরতের 


করিয়া পুনর্ধবার জিজ্ঞাসা 


প্রতি দৃথ্ব 
পা ঁ। তুষি কি নিমিত্ত চীরচীবর 
এও জটা ধার পূর্ধবক, এই অরণ্যে 


(কি নিমিত রাজ্য পরিত্যাগ পরব কাজিন 


ও জটাধারণ করিয়া এই ভীষণ 'জরাণ্যে আসি- 
য়াছ, তাছা আন্গুপৃর্ধ্িক বল। ৃ 
মহানুভব রঘুকংশীবতংস রামচন্দ্র এই- 
রূপ প্রশ্ন করিলে ভ্রাতৃ-বুসল ভরত যখাঁ- 
কথঞ্চিৎ শোক সংবরণ করিয়া কতাঞ্জলিপুটে 
কহিলেন, আর্ধ্য! মহারাজ স্ুছুফধর কর্ম | 
করিয়া__পুত্র-শোকে একান্ত কাঁতর হইয়া 
ভূমগুলের আধিপত্য পরিত্যাগ পূর্ববক ব্বর্গা- 
রোহণ করিয়াছেন । 
আর্ধ্য ! আমাদের বৃদ্ধ পিতা, আপনকাঁর 
দর্শন-লালসায় আপনকার নিমিত শোক 
করিতে করিতে, আঁপনকার প্রতি সম্গাসক্ত 
চিত্ত নিবর্তিত করিতে ন] পারিয়া, আপনকার 
বিরহে শোকানলে দগ্ধ হইয়া, আপনকার. 
নিমিত্তই কলেবর পরিত্যাগ করিয়াছেন ! 
পিতৃ-সত্য-পালনে কৃতপ্রতিজ্ঞ বিজিতে- 
ন্দিয় রঘুনন্দন রামচন্দ্র, ভরতের মুখে প্রথ- 
মেই ঈদৃশ ঘোরতর অপ্রিয় সংবাদ শ্রবণ 
করিয় ছুর্বহ শোকভরে একেবারে নীরধ 
হইয়া পড়িলেন; তৎকালে তাহার মুখ হইতে 
একটি কথাও নিঃস্ত হইল ন!। | 
মহান্ুভব ভরত পুনর্ববার কহিতে আরম্ত 
করিলেন, আর্ধ্য ! আহার জননী রাজা. 
লোলুপা কৈকেী, ্্-বুদ্ধির ববর্তিনী হই- 
যাই অযশস্কর এই মহাঁপাপ করিয়াছেন ; 
পরস্য তিনি রাজ্যলাত-দূপ লগা হই. 
লেম না, অথচ বিধবা ও পোঁক-কশা' ছই- 


মুন | লেন; এবং চরম-রালে যে, ভিনি মহাঘোর 


| করিয়া, বণ কয়িতে খানম করি ছি | নযক্ষ নিপতিত হইছে পি়েও অগা 














118 
5 


৩০৯ 





সন্দেহ নাঁই। আর্ধ্য! আমি আপনকার দাস ; 
আঁপনি এই দাসের প্রতি প্রসন্ন হউন; কৃপা 
করুন । আপনি দেবরাজের ন্যায় এই রাজেয 
অভিষিক্ত হউন; এই সমুদায় প্রজাগণ, 
মক্তিগণ ও আমীর বিধবা-জননীগণ আঁপনকার 
নিকৃট উপন্থিত হইয়াছেন, আপনি আমাদের 
সকলের প্রতি প্রসন্ন হউন। 

আমাদের বংশের নিয়মানুসারেজ্যেষ্ঠতা- 
নিবন্ধন আপনিই রাজ্যে অভিষিক্ত হইতে 
পারেন; বিশেষত আপনি রাজ্য-শাসন 
করেন, তাহা আমাঁদের সকলেরই কামন1) 
অতএব আপনি ধন্মান্ুসারে রাজ্য গ্রহণ 
পুর্ববক স্ব হুদগণের কামনা পুর্ণ করুন। শরৎ- 
কালের রজনী যেমন নির্মল চন্দ্রের সহিত 
মিলিতা হয়, পতি-বিরহিত! পৃথিবীও সেইরূপ 
আপনকার সহিত মঙ্গতা হইয়া, সধব1! হউন। 

আর্ম্য! আমি আপনকাঁর শিষ্য ও দাস; 
আমি এই সচিবগণের সহিত সমবেত হইয়া, 
অবনত মস্তকে প্রার্থন! করিতেছি, জামার 
প্রতি প্রসঙ্গ হউন। পুরুষ-সিংহ! চিরকাল 
রাজকার্ষেয নিযুক্ত রাজ-পৃজিত এই সমুদায় 
সচিব-মগুলের অনুরোধ-বাঁক্য অতিক্রম করি- 
বেন না। 

. কৈকেয়ী-নন্দন মহানুভব মহাবা ভরত, 
এইরূপ বাক্য বলিয়া, ক্রন্দন করিতে করিতে 
রামচন্দ্রের চরণতলে নিপতিত হইলেন। 


উদ্ধার'প্রকৃতি . রামচন্দ্র. ভ্রাতা. ভরতক্কে । 
 একাস্ত-কাতর ও জার্ত মাতঙ্গের ন্যায় ঘন. 
আলিঙ্গন পূর্বার.কহিলেন, বতম। নামার, 


স্তায় মহাকুল-সম্ভূত, মহাসত্ব, তেজং-সম্পন্ন, 
ব্রতানুষ্ঠান-নিরত কোন্‌ ব্যক্ি, রাজের 
নিমিত্ত পাপাচরণ করিতে পারে ? শা 
ংহারিন! আমি তোমার বিন্ুমাত্রও দোষ 
দেখিতেছি না; তুমি যে, বালকতা নিবন্ধন 
তোমার জননীকে নিন্দা ও তিরস্কার করিতে, 
তাহাও তোমার সমুচিত"কাধ্য হইতেছে ন1। 
মহামতে ! ধাহার! গুরু, তাহারা সর্বদাই 
অনুগত স্ত্রী-পুত্রের প্রতি যথেচ্ছাচরণ করিতে 
পারেন। সাধুগণ ভার্্যা, পুত্র ও শিষ্যকে 
যেরূপ গুরু-নিদেশবর্ভী হইয়! থাকিতে উপ- 
দেশ দেন, তাহাও জ্ঞাত হওয়া এবং তদনু'রূপ 
আচরণ করা তোমার কর্তব্য । বস! মহা- 
রাজ আমাকে রাজ্যে স্থাপনও করিতে পারেন, 
ছিন্ন-বন্ত্র বা কৃষ্ণাজিন পরাইম্ম। বনবাস দিতেও 
পারেন ; তদ্বিষয়ে আমাদের প্রতিকূল বাক্য 
বলিবার সামর্থ্য নাই। 0. 
মহাত্বন! আমি পিতার যেরূপ সম্মান 
ও গৌরব করিয়া! থাকি; মাতা কৈকেয়ীও 
সেইরূপ সম্মান ও গৌরবের পাত্র। ঈদৃশ 


ধর্দমশীল পিতা-মাতা একত্র হইয়া আমার | |. 


প্রতি আদেশ করিয়াছেন যে, তুমি চতুর্দশ 
বৎসরের নিমিত্ত বনবাঁসী হও ) আমি এক্ষণে 
কিরূপে সেই পিতামাতার বাক্য অন্থা ; 
করিতে পারি! তুমি প্রজীগণ-কর্তৃক সত্কৃত | | 
হইয়া, অযোধ্য! রাজ্যে অভিষিক্ত হইবে; |. 
আমি বন্ধল পরিধান পুর্ববক দণ্ডকারণ্যে বাম |. 
করিব; মহাভাগ, ধর্মশীল পিখী সর্বজন: |. 
মমক্ষে এইরূপ বিভাগ, করিয়াদয়। আমার : 





প্রতি সাদেশ ১১১৬৫ হরলোকেগন 











৩১৯৩ 


করিয়াছেন। সর্ববলোক-গুরু মহারাজ মশরথের 
বাক্য মান্য করা যদি, তোমার উচিত কার্ধ্য 
হয়; যদি তাহার আদেশ লঙ্ঘন করিতে 
তোমার ইচ্ছ। না থাকে ; তাহ! হইলে পিতা 
তোমাকে যে ভাগ দিয়াছেন, তাহা তুমি 
উপভোগ কর ; এবং আঁমিও চতুর্দশ বৎসর 
এই দগুকারণ্যে থাকিয়া, মহাত্বাঁ পিতা 
আমাকে যে বনবাসরপ ভাগ দিয়াছেন, 
তাহা ভোগ করি। : * 

স্থর-লোক-সৎকৃত মহেন্দ্র-কল্প মহাত্া। 
মহারাজ দশরথ, আমার প্রতি যাহা! আদেশ 
করিয়াছেন, আমি বিবেচনা করি, তাহাই 
আমার পরম-হিতসাধন ; আমি তাহার পরি- 
বর্তে ভ্রিলোকের একাধিপত্যও কামন৷ করি 
না। 


৪. 
সীল 


একাদশাধিক-শততম সর্গ। 


রামচন্ত্রের পিতৃতর্পণ। : 

 মহানুভব ভরত, রামচন্দ্রের মুখে ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া কহিলেন, আধ্য ! আমি 
কৌলিক প্রথ! অতিক্রম পূর্বক ধর্ম-ভ্র$ 
হুইয়া, রাজ্য বা রাজ-চরিত লইয়া! কি করিব! 
আমাদের বংশে মনু অবধি যখন এই শাশ্বত 
ধর্ম প্রতিষ্ঠিত রহিয়াছে যে, জ্যেষ্ঠ বর্তমান 
থাকিতে কনিষ্ঠ কখনও রাজ-মিংহাসন প্রাপ্ত 
হইতে প্ঠুর না? তখন..আপনি কিরূপে 
আমাকে র্লাজ্যপালন করিতে আদেশ করিতে” 
ছেন। এক্ষণে আপনি এই টি কুবংশের গাছ) 





? রামায়ণ। 





আপনি এক্ষণে সমৃদ্ধিশালিনী সেই হ্বরম্য 
অযোধ্যাপুরীতে গমন পূর্বক আপনাকে 
রাজ্যাভিষিক্ত করুন; যাহাতে আমরা সকলে 
পরিপালিত হই, যাহাতে আমাদের অভ্যুদয় 
হয়, তদ্বিষয়ে'আপনি ঘত্ববান হউন। সকলে 
যদিও রাজাকে মনুষ্য জ্ঞান করে, তথাপি 
আমি আপনাকে দেবতা বলিয়া বোধ করিয়া 
থাকি; কারণ ধর্্-বিষয়ে ও অর্থ-বিষয়ে আপন- 
কার সমুদ্ায়'চরিতই অলোকিক। 

আধ্য ! আমার কেকয়-রাজ্যে অবস্থান- 
কালে আপনি বনবাী হইলে, সাধু-সম্মত 
শ্ীমান মহারাজ ত্বর্গে গমন করিয়াছেন ; 
আপনি সীতা ও লক্ষণের সহিত অযোধ্যা- 
পুরী হইতে বহির্গত হইবার পরেই মহারাজ 
ছুঃখ ও শোকে অভিভূত হইয়া দেবলোকে 
গমন করিয়াছেন। পুরুষমিংহ ! এক্ষণে 
উত্থিত হউন; পিতার উদক-্রিয়! করুন ; 
শত্রত্ব ও আমি পূর্বেই তর্পণাদি, করিয়াছি ;:. 
কথিত আছে, প্রিয়পুন্র পিতার উদ্দেশে যে 
বস্ত দান করে, তাহা অক্ষয় হইয়। পিতৃলোকে 
পিতার নিকট উপস্থিত হুয়) আপনি পিতার, 
অত্বীব-প্রিয় পুত্র। 

মহানুভব রামচন্দ্র, ভরতের মুখে পিতার 
ৃত্যু-বিষয়ক করণাপূর্ণ ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়! ধৈর্য্য-ধারণ করিতে না পারিয়া এক- 
কালে হতচেতন হুইয়৷ পড়িলেন ) সং্রাম- 
স্থলে .দানবরারি-দেবরাজ-পরিত্যক্জ বজ্র 
ন্যায় ভরত কর্তৃক কথিত লে প্রিয় ঠা | 
বজ্র আহ্ত হইয়া রামচন রা 
দি তার, মহীরাহের্যায়। 











উৎক্ষেপ পূর্বক মহীতলে ০৮ ক 
লেন। . 

কুলপাতে পরিক্লান্ত প্রহ্প্ত মহা-যাত- 
ঙ্গের ন্যায় জগতীপতি রামচন্দ্র, জগতী-তলে 
নিপতিত হইয়াছেন দেখিয়া; শোকাক্রাস্ত 
ললুমণ, ভরত, শত্রত্ম ও বৈদেহী চতুর্দিকে 
দণ্ডায়মান হইয়া, রোদন করিতে করিতে 
নেত্র'সলিল দ্বার! তাহাকে অভিষিক্ত করিতে 
লাগিলেন। 

অনস্তর কিয়ৎক্ষণ পরে ধর্দ্মাত্বা! রামচন্দ্র 
পুনর্ধবার সংজ্ঞা লাভ করিয়! নয়ন-যুগল দ্বারা 
বাম্প-বারি পরিত্যাগ করিতে করিতে ধর্্মানু- 
গত বচনে ভরতকে কহিলেন, হাঁয়! আমি 
কুসম্তান, আমার জন্মই বৃথা ! আমি, মহাতব। 
পিতার উদ্দেশে কি কার্ধ্য করিব! পিত! 
আমার শোকে জীবন পরিত্যাগ করিলেন ; 
আমি তাহার সৎকাঁরও করিতে পারিলাম 
না! ভরত! তোমার ও শক্রত্বেরই জন্ম 
সার্থক ! কারণ তোমরাই মহারাজের সমুদয় 
প্রেতকার্য্য ও মতকার করিয়াছ। 

বংম! এক্ষণে অযোধ্যা মন্তক-হীন হই- 
য়াছে ! যিনি অযোধ্যার প্রধান, তিনি লোকা- 
স্তর গমন করিয়াছেন ! এক্ষণে অযোধ্যা মহাঁ- 
রাজ-বিহীন ও বছ নায়কের অধীন হইয়া 
পড়িয়াছে। আমার বনবাস-কাল চতুর্দশ 
[ ধৎসর উত্তীর্ণ হইলেও আমি ঈদৃশ শুন্য 
অযোধ্যার় গমন করিতে অভিলাঁধী. নহি। 
এক্ষণে পিতা পরলোক: গমন করিয়াছেন, 
উদৃশ অবস্থায়, যখন: বনযাস-কাল- সম্পূর্ণ 
হইবে, তখনখছধি সাফি অযোধ্যায় ধমনকরি। ৃ 


তাহা হইলে কোন্ব্যক্তি আমারে হিতাহিত- 
বিষয়ক উপদেশ প্রদান করিবেন! পূর্ধে আমি 
প্রবাসগত হইয়া, পুনর্ববার অযোধ্যায় গতি- 
নিব হইলে পিতা আমাকে যে সমূদায় 
সান্ত্বনা বাক্য বলিতেন, সেই সমুদায় কর্ণ-হখ 
বাক্য আর কোথ| হইতে গুনিতে পাঁইব !. 

শোক-সন্তপ্ত রামচন্দ্র, ভরতকে এইরূপ 
বাক্য বলিয়া, পূর্ণচন্দ্রমুখী সীতার অভিমুখীন 
হুইয়৷ কহিলেন, স্মীতে! তোমার শ্বশুর পর- 
লোক গমন করিয়াছেন! লক্ষণ ! তুমি পিতৃ- 
হীন হুইয়াছ! ভরত ছুঃখিত হৃদয়ে মহা- 
রাজের পরলোক-গমনের বিবরণ বলিতে- 
ছেন!, জনক-নন্দিনী সীতা যখন রামচন্দ্রের 
মুখে শ্রবণ করিলেন যে, সর্বলোক-গুরু 
মহারাজ দশরথ কলেবর পরিত্যাগ করিয়া 
ছেন, তখন তাহার নয়ন-্য় অশ্রপূর্ণ হইল; 
তিনি আর কিছুই দেখিতে সমর্থা হইলেন 
না। রামচক্দ্রের মুখে তাদৃশ বাক্য শ্রবণ 
করিয়া যশম্বী লক্ষণ, ভরত ও শত্রত্মের নেত্রেও' 
অনবরত অশ্রধারা নিপতিত হইতে লাগিল। 

শোঁক-ব্যধিত ভরত, একাস্ত-কাতয় : 

জগতী-পতি রামচন্জ্রকে আশ্বাস প্রদান করিয়া 
বাম্পগদগদ বচনে কহিলেন, পুরুষ-মিংহ!. 
উত্থিত হউন ; পিতার উপক-ক্রিয়া সম্পাদন | 
করুন; আমি ও শত্রু» উভয়ে তর্পনাষি ] 
করিয়াছি। 

অনস্তর ছুঃখার্ড-ছদয় ॥ রোদন- 
পরায়ণ। জানকীকে লান্তবন! য়া কাতর 
বচরে লক্ষাণকে কহিলেন, রতস। জ্বনিঃসানরিস- 
তৈল ইচুদী-বীর্জ-ুর্ঘ ও নিশ্তদ্ধ চীনর জানান 























কর। আম্মি পিভার উদক-ক্রিয়ার 'নিযিত্ব 
গমন করিব। সীত! অগ্রে অগ্রে চলুন £ ভূমি 
তাহার পশ্চাৎপ্পশ্চাৎ গমন কর; আমি 
সকলের পশ্চাৎ গমন করিব। নিরহরণ ও 
অশোচ স্নানাদি-কালে এইরূপ শোক-সুচক 
গমনই শাস্ত্রে বিহিত হইয়াছে । . 

. অনন্তরঃ স্বর্গগত 'মহারাঁজ কর্তৃক বিদিত- 
্বরূপ, রাজকুমারগণের নিয়ত অনুগত, ক্ষান্ত, 
দাস্ত, মু ও রাঁমচন্জ্রের দৃঢ় ভক্ত হুমন্ত্র, ভরত 
প্রস্ৃতির সহিত সমবেত হইয়া, আশ্বাস 
প্রদান পূর্ধবক রামচন্দ্রের হস্ত ধারণ করিয়া 
মন্দাকিনী নদীতে অবতারিত করিলেন। 


নুশোভিতা বহ্ুপুষ্প-বিভূষিত-বৃক্ষ-রাজি-বিরাঁ- 
| দিতা শীতল-সলিল৷ হ্ুনির্মীল] পবিস্রেতম! রম- 
| শীয় যন্দাকিনী নদীতে কষ্টে অবরোহণ করি- 
লেম এবং সমতল দেশে গমন পৃর্ববক অব- 
গাহন করিয়া “ইহ! পিতার নিকট উপস্থিত 
হউক, এইরূপ বলিয়া জল প্রদান করিতে 
লাগিলেন। রঘুকুল-তিল'রু রামচন্দ্র দক্ষিণাভি- 
মুখে অবস্থান পূর্ববক ক্রন্দন করিতে করিতে 
জলাঞ্জলি গ্রহণ করিয়া কহিলেন, মহারাজ ! 
আমি আপনকাঁর নিমিত্ত এই নির্ধল পায় 
জল প্রদ্দান করিতেছি; ইহ! পিতৃ-লোকে 
আপনৃকার নিকট” উপস্থিত হইয়া! অক্ষয় 
হউক। ূ 


[তীরে বিশুদ্ধ প্রদেশে পিতার, পিপা্থদ 








যশঃ-সৌরভ-সম্পন্ন রাজকুমারগণ সৃতী্ঘ- 


গণের সহিত মবেত হইয়া, মন্দাকিনী/মদদী- 
রর করিলেন. তিনি র্-লংস্তক্কে বররীবমিজ্খিত | 









অনিঃসারিত-তৈল : ইন্গুদী-রীজ-চুর্ণের, পি 
স্থাপন পূর্বক রোদন করিতে করিতে ছুঃখার্ড 
হৃদয়ে কহিলেন, মহারাজ !. আমর! যে. অন্ন 
ভোজন করিয়! থাকি,সেই অন্নই প্রদান করি- 
তেছি; আপমি ভোজন ফরিয়। প্রীত হউন। 
ধর্মশান্ত্রে শছে,মনুষ্য যে প্রকার অন্ন ভোজন 
করে, তাহার পিতৃগণ ও দেবগণও নেই অল্প 
ভোজন করিয়! থাকেন। 

পরে নরসিংহ রামচন্দ্র, সেই পথেই 
নদী-তীর হইতে উশ্খিত হইয়া, স্থরম্য-সানু- 
সুশোভিত চিন্্ুকুট পর্বতে আরোহণ করি- 
লেন। অনস্তর তিনি পর্ণ-কু'টীরের বারে উপ- 
মীত হইয়া, ভরত ও লক্মমণের হস্ত ধারণ 
পূর্বক রোদন করিতে আরস্ত করিলেন? 
ভরত, শক্রুত্, লক্ষ্মণ এবং ধৈদেহীও উচ্চৈঃ- 
স্বরে রোদন করিতে লাগিলেন । তাহাদের 
সকলের রোদন-ধ্বনি গিরি-গুহায় প্রতিধ্বনিত 
হইয়া, লিংহনাদের ন্যায় আকাশ-মগুলে 
বিস্তীর্ণ হইতে লাগিল। 

এ দিকে ভরত-সৈন্যগণ, তুমুল শষ 
শ্রেবণে চকিত হইয়া, অনুমান করিল যে, 
মহাবল রাজকুমারগণ উদক-ক্রিয়ার প্রত 
হইয়া রোদন করিতেছেন। তাঙারা বলাবলি 
করিতে লাগিল যে, এক্ষণে নিশ্চয়ই নহাছু- 
ভব ভ্বরত, রামচজ্রের সহিত সঙ্গত হইয়া 
ছেন ; তাহারা হত পিতার উদ্দেশে শোক 
প্রকাশ করিতেছেন, তাহাতেই এই মহাশরদ 
হইতেছে। 6০ 
“অনন্তর সৈল্তগণ সফঝে দকঞ। মিলিত 
হইকা। বন আহায 'আবিতযপ-দুর্ধিক শব 



































চাও । ৩৯৩ 





লক্ষ্য করিয়া যথাস্থানে ধাবমান হইল। তাহারা 
সকলেই,চির-প্রোধিতের ন্যায় অচির-প্রোধিত 


রামচজ্জ্কে দর্শন করিবার অভিলামে সহলা 
আশ্রমে গমন করিতে লাগিল । তাহার! 


ভ্রাতৃগপের সমাগম-দর্শনাভিলাধাঁ হইয়া, বছু- 


বিধযানে আরোহণ পূর্বক সমুত্হক-হৃদয়ে 


সত্বর গমনে ধাবমান হইতে আরম্ত করিল। 
কোন ফোন প্ুকুমার ব্যক্তি উত্তম অলঙ্কৃত 
রখারোহণে, ফোন কোন ব্যক্তি অস্বীরোহণে, 
কোন ফোন ব্যক্তি গজায়োহণে এবং কোন 
কোন ব্যক্তি বা! পাদচারেই ধাবিত হইল । 
মেঘ-সমাগমে আকাশ-মগুলে যেরূপ তুমুল 
| নিনাঁদ হয়, সেইরূপ রখনেমি-শব্দ, অশ্বখুর- 
শক ও বহুবিধ ঘাঁম-শব্দ মিশ্রিত হইয়া! সেই 
স্থানে একটি তুমুল ঘোর নিমাদ হইয়া উঠিল। 
করেথুগণ-পরিবারিত আরপ্য-মাছঙ্সগ্নণ, দেই 
অতুল শব্দে চকিত ও ভীত হুইয়া, পলায়ন 
পূর্বক ধনান্তয়ে গমন করিতে লাগিল। 
বরাহগণ, মৃগ্গগণ, সিংহগণ, মহিষগণ, ব্যাত্র- 
গণ, গ্োকর্ণগণ, গবয়গণ, পৃষতত্বগগণ ও 
ঘন্যান্পস বনচারী জীবগ্ণণ, ভয়-বিহ্বল হইয়। 
পড়িল। চক্রবাকগণ, দাত্যুহগ্ূণ, ছংসগণ্ 
কাঁরগুমগণ, প্লধগণ, পুংস্কোকিলগণ ও ক্র 
গণ, হত চৈতন্য-প্রা় ও উভ্ভীন হইয়া, দশ 
দিকে পলায়ন করিতে লাগিল। শব্দ শ্রবণে 
ভীত ও উড্ভীন অসংখ্য দিহক্মমগণে আকাশ- 
| ষষ্তপ শান্ত হইল) এ ধিরে ভরতের 


অনুভয মামবগগ ভূমিতল সমাচ্ছমর করিল। 


এই ময় টা ভিন রা ৃ 
| শোভা ধারণ করিয়াছিল 7. 


অনস্তর সৈন্যগণ লহসা শ্রমে উপস্থিত 
হইয়া দেখিতে পাইল, পাপন্পর্শ-পরিশুদয 
মহাযশ! পুরুঘ-সিংহ রামচন্দ্র? স্থত্ডিলে উপ | 
বিষ রহিয়াছেন। ভরতানুচর জনগণ, অনিষট- 
চারিণী মস্থরা ও ফৈকেয়ীয় নিম্দা করিতে 
করিতে মহান্ুভব রামচন্দ্রের সমীপবর্তীঁ 

হইয়া, বাষ্পপুরিত-লোচনে রোদন করিতে 

লাগিল। 

ধর্মমত রামচজ্র॥ ছুঃখার্ড জনগণকে অশ্র- 
পূর্ণ বদন দেখিয়া, পিতার ন্যায় ও মাতার 
ন্যায়, স্নেহভরে আলিঙ্গন করিলেন । 

এইরূপে ফ্লামচন্দ্র, কোন কোন ব্যক্তিকে 
জালিঙ্গন করিলেন, কোন কোন ব্যক্তি 
তাহাকে প্রণাম করিল। রামচজ্জর, প্রণাম 
প্রণয়-সম্ভাষণ আলিঙ্গন প্রস্ততি দ্বারা সক- 
লেরই যথাযোগ্য সম্মান-বর্ধন করিলেন। সম- 
বেত মহত্ব! জনগণের রোদনশ্ধ্বনিতে আকাশ, 
দি্াগুল, দ্রেবলোক ও গিরিগুহা অনুনাদিত 
হইয়া উঠিল। বোধ হইতে লাগিল যেন, 
মহামেঘ-সমূহ ঘোরতর গর্জন করিতেছে। 





, ঘ্বাদশাধিক-শততম বর্গ । 





মাতৃগণের লহিত সমাগম | নি 

এসিকে মহর্ধি বশিঠ, দপরখ-মহিহী- 
দিগফে অগ্রসর করিয়া রামল্জের দর্শন- |. 
পরত্াপায় দেই গ্থামে গম করিতে লা. 








সাপে 


৩১৪ 





: রামাযধ। 





তীর্থ দেখিতে পাইলেন। 'তখন কৌশল্যা, 
বাষ্পপূর্ণ পরিশুক্ষ মুখে একান্ত-কাতর হুমি- 
ভ্রোকে ও আর' আর রাজমহিষীদিগকে কহি- 
লেন, সপত্রীগণ ! এই দেখ, নদীর পূর্বব তীরে 
দুঙ্ষর-কর্প-পরায়ণ নির্বাসিত অনাথ পুত্র- 
দিগের স্নাদির নিমিভভ একটি মাত্র ুবি- 
রল তীর্ঘ রহিয়াছে। 

হ্থমিত্রে! বোধ হইতেছে,বীর্ধ্যবান লক্ষ্মণ, 
আমার পুত্র রামচন্দ্রের নিমিত্ত এই স্থান 
হইতে জল লইয়া সর্বদা গমন করিয়া থাকে। 
হুমিত্রে ! তোমার ধার্টিক পুত্র লক্ষ্মণ, যার 
পর নাই ছুষ্কর কার্য্যের অনুষ্ঠানকরিতেছে! 
সে অনুরাগ-পরতন্ত্র হইয়৷ জ্যেষ্ঠ 'ভ্রাতার 
শ্রাধায় নিয়ত-নিষুক্ত রহিয়াছে ! যে রাম- 
চন্দ্র নিরপরাধ হুইয়াও, স্ত্রীবশীভূত পিতা 
কর্তৃক ছুরম্ত-শ্বাপদ-সমাকুল এই মহারণ্যে 
সীতার সহিত পরিত্যক্ত হইয়াছে, তোমার 
পুত্র লক্ষ্মণ ভ্রাতৃ-বাতসল্য-নিবন্ধন. তাহার 
শুল্রাধায় নিযুক্ত থাকিয়া ঈদৃশ ক্লেশ ভোগ 
করিতেছে! তোমার পুত্র এক্ষণে ঈদৃশ জঘন্য 
কাধ্য করিতেছে বটে, কিন্তু ইহাতে সে 
কখনই জঘন্য বলিয়! গণ্য ও গর্হিত হইবে 
না। ইঈদৃশ-ক্লেশ-ভোগের অযোগ্য লক্ষণ, 
অদ্য হইতে নিশ্চয়ুই এই উপস্থিত নীচ কার্ধ্য 
পরিত্যাগ করিবে। দেবী কৌশল্যা বাষ্প- 
বিক্লব বচনে এইরূপ বিলাপ'বাক্য কহিতে- 
ছেন, এমতৃ সময়. পুলিনের উপরি দেখিতে 
পাইলেন, 'অনিঃসারিত-তৈল ইন্ৃদী-বীস রণ 
| | গ্বারা প্রদত্ত লিও দক্ষিবাগ্রকুশ ও পুঙ্পের 
1. উপরি দ্য রহি্াছে। আয়ত-লোচনা 


কৌশল্যা রামচন্দ্র-প্রদত্ত তাদৃশ উপহার-যুক্ত 
অনিঃসারিত-তৈল ইচ্ছুদী-বীজ-চর্ণ বার! প্রদত 
ভর্তৃপিগ্ড অবলোকন করিয়া সপত্বীগণকে 
কহিলেন, এই দেখ, ইচ্ষাকু-নাথ মহানুভব 
রামচন্দ্র, পিতার উদ্দেশে কিরূপ রিও প্রদান 
করিয়াছেন! 

দেব-সদৃশ যে মহাত্মা মহারাজ নন 
অপূর্ব বস্তু ভোগ করিয়া আসিয়াছেন, এই |. 
পিগু কি তাহার উপযুক্ত ! যিনি চতুঃসাগর 
পর্য্যন্ত মহীমগ্ুল ভোগ করিয়া আসিয়াছেন, 
যিনি মহেন্দ্র-সদৃশ প্রভাবশালী, হায়! তিনি 
কিরূপে এই ইচ্গুদ-পিণ্যাক-পিগড ভোগ করি- 
বেন! ইহা অপেক্ষ। দুঃখের বিষয় আর কি 
আছে যে, আমার রামচন্দ্র অতুল এশ্বর্য্যের 
অধিকারী হইয়াও পিত্‌ শ্রাদ্ধে ইঙ্গদ-ুর্ণ 
প্রদান করিল! হায়! ইহা দেখিয়া আমার 


হৃদয় সহক্রধা বিদীর্ণ হইতেছে! 


একটি জনশ্রগ্তি আছে যে, মনুষ্য 
যেরূপ অন্ন ভোজন করে, তাহার দেবগণ ও 
পিতৃগণও সেইরূপ অঙ্গই ভোজন করিয়া 
থাকেন; অদ্য এই জন-শ্রতি সপ্রমাণ হুইল। 
কৌশল্যা, শ্থমিত্রা ও অন্যান্য রাজ-মহিলা- 
গণ এইরূপ কথোপকথন করিতে করিতে 
রামচন্দ্র আশ্রমে প্রবিষ্ট হইলেন। তাহার! 
দেবলোকণ্চ্যুত দেবতার ন্যায় ভোগ-পরিচাত 
রাষচক্্রকে আশ্রম-মধ্যে দেখিতে পাউলেন। 
তাহারা রামচল্দ্রকে দেখিকাধাত্র: শোক- 
ভারাক্রান্ত হইয়! নয়ন-জল, পরিত্যাগ কঙ্গিতে 


করিতে: রোদন করিতে লাগিলেন। ' 'পুরাঘ- 1 
সিংহ মহান্ুভব' ামডজ) শ্গাডৃগণকে দর্শন ] 











অযোধ্যাকাণড। 





৩১৫ 





করিবামাত্র তৎক্ষণাৎ উত্থিত হুইয়। সকলের 


চ্রণ-বন্দন করিলেন। ম্থকোমল-অঙ্কুলিতল-- 


সমলঙ্কৃত হৃখস্পর্শ কর-কমল দ্বারা তিনি 
যথাক্রমে সমুদ্দায় মাতার পদধূলি গ্রহণ করি- 
লেন। রাজমহিষীগণ রোদন করিতে করিতে 
তাঁহার মন্তকে আত্রাণ করিয়া হস্ত দ্বার। 
ধূলি-ধূনরিত পৃষ্ঠ মার্জন! করিলেন। একাস্ত- 
কাতর বিনয়নত্র স্থমিত্রান্দন লক্ষমণও 
শোকাকুলিত মাতৃগণের সকলেরই: চরণে 
প্রণাম করিতে লাগিলেন। দ্রশরথ-মহিষীগণ 
সকলেই তাহাদের উভয় ভ্রাতাকে দেশ- 
কালের অনুরূপ ও জননীর অনুরূপ আশী- 
বাদ করিতে লাগিলেন। তীহার] রাঁম- 
চন্দ্রের প্রতি যেরূপ ব্যবহার করিলেন, দশরথ- 
তনয় শুভ-লক্ষণ লক্ষমণের প্রতিও সেইরূপ 
ব্যবহার করিতে ক্রেটি করিলেন ন1। দুঃখিত- 
হৃদয়। সীতাও রোদন করিতে করিতে জঅমু- 
দায় শ্বজ্জকে প্রণাম করিয়! সজল নয়নে পদ- 
 ধুলি গ্রহণ পূর্ব্বক সম্ুখে দণ্ডায়মান হই- 
লেন। ূ 
মাত। যেরূপ ছুহিতাকে আলিঙ্গন করে, 
ছুঃখার্ভা কৌশল্যাও সেইরূপ বনবাস-কৃশ। 
| জীনা সীতাকে আলিঙ্গন করিয়া কহিলেন, 
জনক-নন্দিনি ! তুমি বিদেহ-রাজের প্রিয়তম- 
ছুছিতা' মহারাজ দশরখের পুত্রবধূ ও রঘু- 
কুল-তিলফ রামচন্দ্রেন্ পত্ধী হইয়া কিরূপে 
এই.ক্উটকর ভীষণ অরণ্যে আগমন করিয়াছ ! 
[| দিধদে হতপ্রত চক্র ন্যায়, আতগ-সন্ত 
| কলৈর : “ঠা পরিম্দিত উৎপলের গ্যা, 
] ১১০৫ কানের, তোমার এই 








ম্লান মুখ দেখিয়া অগ্নি যেরূপ আশ্রয় দগ্ধ 
করে, শোকও সেইরূপ আমাকে দগ্ধ করিয়া 
ফেলিতেছে! বৈদেহি! তোমার ব্রেশ্রূপ 
অরণি-সম্ভৃত অগ্নি,পস্ক-পরিচ্যুত পঙ্কজের ম্যায় 
তোমার এই কমনীয় মুখ-পন্ধজ দ্ধ করি- 


তেছে। 


জননী কৌশল্যা কাতর ভাবে পুত্র-বধূকে 
এইরূপ বলিতে লাগিলেন, এদিকে তরতাগ্রজ 
মহানুভব রামচন্জ্র“মহর্ষি বশিষ্ঠের চরণ বন্দন 
করিলেন। দেবরাজ ইন্দ্র যেরূপ বৃহম্পতিকে 
প্রণাম করেন, উদারমতি রামচন্দ্রও মেইরূপ 
হুতাশন-সদৃশ অনীম-তেজঃসম্পন্ন পুরোহিত 


'বশিষ্ঠের পাদ বন্দন করিয়। তাহার সহিত 


উপবিষ্ট হইলেন। তদনস্তর ধর্ম্মভ্ঞ ভরত 
মচিবগণের সহিত, প্রধান প্রধান পৌরগণের 
সহিত, মেনাপতিগণের সহিত ও ধর্মজ্ঞ জন- 
গণের সহিত রামচন্দ্রের সম্মুখে বথাস্থানে 
উপবেশন করিলেন। 

অদ্য উদার-মতি ভরত, প্রণাম ও সৎ" 
কার পূর্বক মহানুভব রামচন্দ্রকে কিরূপ 
বাক্য বলিবেন, তাহা শ্রবণ করিবার লালসায় 
তত্রত্য সমুদায় আর্য্য ব্যক্তিই কৌতুহলক্ান্ত 
হইলেন। 


সদস্য ধষিগণ কর্তৃক ধারিবৃত যজ্জীক্প অগি-. 
রয় যেরূপ শোভ! পায়, সত্যনিষ্ঠ রামচন্দ্র, 


মহানুভব লক্ষ্মণ এবং ধর্থজ্ঞয ভরতও নুহাদ্‌- 
গ্রণ-কর্তৃক পরিবৃতত হইয়া! সেইরূপ শোভা 
পাইতে লাগিলেন। 


০০০ 








৩১৩৬ 


বামাযণ। 





ত্রয়োদশাধিক-শততম সর্গ। 
টি ১ 
ভরতের অন্ুনয়"বাক্য । 


পরম-ধার্ট্িক মহানভব রামচক্দ্র, সচিব- 
গণের মধ্যে উপবিষ্ট হইয়া চিন্তায় নিমগ্ন 
রহিয়াছেন ; এমত সময় স্ধার্শিক ভরত, 
ধর্ানুগত উদার-বাক্যে কহিলেন ; আর্ধ্য ! 
আমি যে সময়ে প্রবাসে ছিলাম, সেই সময়ে 
কুদ্র-হৃদয়! আমার জননী আমার নিমিত্ত যে 


| মহাপাপ করিয়াছেন, তাহা কোন ক্রমেই 


আমার অভিপ্রেত বা অনুমোদিত নহে) 


আপনি আমার প্রতি প্রসম্ন হউন ।, অপ-. 


কারিণী আমার জননী এক্ষণে সম্পূর্ণ-দণ্ডার্হী 
হইলেও, আমি ইহার গর্ভে জন্ম পরিগ্রহ 
করিয়াছি বলিয়া ধর্শা-পাঁশে সংযত থাকাতে 
এ পর্য্যস্ত তীব্র দণ্ড দ্বারা ইন্কার প্রাপদণ্ড 
করিতে পারি নাই। 

ার্য্য ! আমি বিশুদ্ধবংশ-জাত আভি- 
জাত্য-শালী ও বিশুদ্ব-কার্ধ্য-তৎ্পর হইয়! 
ও মহারাজ দশরখেয ওরসে জন্ম গ্রহণ করিয়! 
এবং ধর্্ীধর্টের মন্দ অবগত থাকিয়া, কিরূপে 
ঈদৃশ গহিত কার্ধ্যে প্রবৃন্ত হইব! ন্দামি 
আপনকার ভ্রাত1 হুইয়া, কিন্ধপে শত্রুর ম্যায় 
ভ্রাতার অনিষ্টাচরণে প্রবৃত্ত হইব! আষার 
পিতা অনেক যয়রাদির অনুষ্ঠান করিয়াছেন, 
বিশেষত তিনি গুরু, বৃদ্ধ, রাজ্জা ও দেবতা1- 
স্বরূপ, অর্থিকত্ত এক্ষণে তিনি শবর্গায়োহগ 
“করিয়াছেন ; এজন্য আমি এই সভা-মধ্যে 





না। যাহ হউক, তিনি ধর্দশীল হইয়া জ্রীর 
সনব্বষ্টির নিমিত্ত কিরূপে ঈদ ধর্মা-বিরুদ্ধ, 
অর্থ-বিরুদ্ধ, গহিত কর্মে প্রসৃত হইলেন! 
ধর্্মজ্ঞ ! জনশ্রুতি আছে যে, মন্মুষ্যের অস্ত- 
কালে বুদ্ধিভ্রংশ হয়, ছুর্দাতি ঘটিয়! থাকে। ||. 
মহারাজও যখন ঈদৃশ কার্যে প্রবৃত হইলেন, 
তখন সেই জন-শ্রুণতির ফল আমার প্রত্যক্ষ 
হইল। আর্য! পিতার আসন্ন কালে, বিপ- 
রীত বুদ্ধি হওয়াতে যে তিনি বিপরীত কার্ধ্য 
করিয়া ফেলিয়াছেন, এক্ষণে আপনি তাহার 
ংশোধন করুন| মহারাজ ভাল মন্দ বিবে- 
চন! ন! করিয়াই, পরিণাম লা দেখিয়াই ক্রোধ 
নিবন্ধন'অথব! মোহ নিবন্ধন, যে ধর্দপথ অতি- 
ক্রম করিয়াছেন, ্াপনি তাহার প্রতিবিধান 
পূর্বক সনাতন ধর্ম রক্ষা করুন। পিতা ধর্ম 
বিরুদ্ধ ও ন্যায়-বিরুদ্ধ কার্ধ্য করিলে, যে পুত্র 
তাহা সংশোধন করিয়া দেয়, সেই পুন্জই যথার্থ 


; পুত্র বলিয়া বিখ্যাত। ইহার বি্য়ীতাচরণ 
করিলে সংপুত্র বলিয়! গ্রণনা! কর! যায় না। 


আর্ধ্য! উক্তরূপ সংপুত্তের ন্যায় কার্ধ্য করাই | 


1 আপনকার সর্ধবতোভাবে উচিত । পিতা যে 


সাধুজন-বিগহিত ভুক্বদ্ করিয়াছেন, তাহার 
অনুবর্থী হওয়া কোন রা লাপনকার 
বিধেয় নে । 

আর্য্য | এক্ষণে জনবী জন 
আমাকে, নুহদ্গণকে, বন্ধু বান্ধযগণকে, পৌর, 
গণকে, জবপদবাসী জনগণকে-ও দ্ছাতাগণকে |. 
টন না হরে কর্তব্য |. 





মী তাহার নি্ছা বা তিরক্কার করিতে পারিলাম ). নো 





ষোধ্যাকাও। 


কোথায় !এই উভয়ের অনেক স্তর । ঈদৃশ 
শান্ত্-ধিরুদ্ধ গঠিত কার্য্যের অনুষ্ঠান কর! 
কোন ক্রমেই আপনকার টি হইতেছে 
না। 
: »আর্ধ্য ! যদি আপনি কায়-ক্রেশ ছারাই 
ধর্ঘ্ম সঞ্চয় করিতে অভিলাষ করিয়া থাকেন, 
তাহা হইলে তূমগ্ডলের আধিপত্য গ্রহণ পূর্ববক 
বর চতুষটয়-পালন-জনিত ক্লেশ ভোগ করুন। 
ধর্ঘ-শান্ত্রবিশারদ' পণ্ডিতগণ বলিয়! থাকেন 
যে, আশ্রম-চতুষ্টয়ের মধ্যে গাহস্থ্য আশ্রমই 
সর্বশ্রেষ্ঠ; আপনি কি নিমিত্ত এই গা্স্্ 
আশ্রম পরিত্যাগ করিতে অভিলাষ করিয়া- 
ছেন ! আমি বয়ঃক্রম-বিষয়ে,জ্ঞান-বিষয়েবুদ্ধি- 
বিষয়ে, সকল বিষয়েই আপনকার অপেক্ষা 
কনিষ্ঠ; আপনি গুণ-জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ ও 
জ্ঞানজ্যেষ্ঠ ভ্রাত! বিদ্যমান থাকিতে আমি 
গুণহান বুদ্ধিহীন ও সকল বিষয়ে নিকৃষ্ট হই- 
পাও কিরূপে রাজ্যপাঁলন করিতে অগ্রসর 
হইব! অধিক কি, আপনি ব্যতিরেকে আমি 
| জীবন ধারগ করিতেও সমর্থ হইব না। 
.. .ধর্মজ্ঞ | এক্ষণে আপনি রাজ-সিং হাঁসনে 
| রবিষ্ঠান পূর্বক দ্ধু-বান্ধবগণের. সহিত সম- 
বেত হইয়া ধর্মানূসারে এই নিষ্ধণ্টক নিরুপ- 
(সক বিস্তীর্ণ পৈতৃক ক্াঙ্্য পালন করুন। 
মহর্মি-বশিষঠ, অন্ত্রকোবিদ ভরা্মপঞণ, পুরো- 
| ছি্গঞ্ত। অমাত্যগণ ও সমুদয় প্রজাগণ, এই 


পালন করিতে প্রবৃত্ত হউন 1 . 


আপনিও সেইরূপ রাজ্যতার গ্রহণ পূর্ববক 
শক্র-সমুদায় পরাঁতব করিয়া অযোধ্যা'থরী ৃ 

মহাত্বন ! আপনি অযোধ্যা সিংহাপনে 
আরোহণ পূর্ববক শক্রগণকে বিমর্দিত করুন, |. 
বন্ধু-বান্ধবগণকে আনন্দিত করিতে . প্রবৃত্ত 
হউন ও-খণন্রয় অপনয়ন করুন আর্ধ্য !. 
অদ্য আপনকার রাজ্যাভিষেক দর্শনে আত্মীয়- 
স্বজন সকলেই পরিতুঙ হউন, সকলেরই 
মনো-ব্যথা বিদুরিত হউক, শক্রগণ ভীত হইয়া] 
দিগৃদিগন্তে পলায়ন করুক। নরদিংহ।*এক্ষণে 
আপনি আমার জননীর নয়ন-জল মার্জন 
পূর্বক, পৃজ্যপাদ পিতাকে ঘোরতর কলঙ্ক 
হইতে, অপরিহরণীয় পাপপক্ক হইতে উদ্ধার 
করুন। 

আর্য! ক্ষভিয়বংপীয়দিগের প্রধান ধর্ম এই 
'ষে, স্থুবিচক্ষণ ব্রাহ্মণগণে পরিবূত হইয়! বিবিধ 
যজ্ঞানুষ্ঠান পূর্ববক রাজ্য পালন করিবেন। 
উদ্দারমতে ! আমি আপনকার চরণতলে 
মস্তক রাখিয়া আপনকার প্রণন্গতা ও কৃপা | 


প্রার্থনা করিতেছি) ভূততাবন ভগবান আশ" | |. 


তোষ মহেশ্বর যেরূপ ভূতগণের প্রতি ক্কপা 
করেন, আপনিও সেইরূপ আমার প্রতি ওঁ. 
সমুদায় বন্ু-বান্ধবগণের প্রতি দয়া: করুন |. 
যদি একাস্তই আাপনি আমার মুখাপেক্ষা মা 
করিয়া আমাকে ফেলিয়! নিবিড় অনুণ্য- মধ্যে 
প্রবিষ্ট হয়েন, তাহা, হইলে আমিও আপন- 
কার সহিত গমন করিব) আমি কোন ক্রমেই 
এ চরণে আটজয়, পরিত]য বরিদ্বা খানা 
ভবে খমদ। হয়িব 9] &. 











১৮ 





৮. ৰা 1 





নাম্পাকুল,্লোচন হুত-বৎলল ' শয়- 
মহিধীগণ, সৃতগণ, মাগধগণ ও বন্দিগণ) ুর- 
তকে তাদৃশ বাক্য বলিতে দেখিয়া পুনঃপুন 
প্রশংসা রদ্ধিতে লাগিলেন এবং বিনীত্রভাবে 
'আগ্রহাতিশয় সহকারে রামচন্দ্র প্রতিনিত্ৃত্ব 
করিবার চেষ্টা করিতে আরম্ভ করিলেন। 


কপ সর্গ। 


“  ভরতের প্রতি আশ্বাস-বাকা । 
-ম্হানুতব ত্তরত এইরূপ অনুনয়-বিময় 
বহকারে শ্রীর্থদ। করিলে, ধর্মপধি-স্থিত্ রাম- 
| জন্্র অকাতর বাক্যে সভা-মধ্যে কহিলেন, 
ভ্রাত! এই জগতের মধ্যে কোন ব্যক্তিই, 
জাপমি বাছা কামন! করে,তাছছা কোন রূপেই 
1 সম্পঙ্গ করিতে পারে না; এই সংসারে কোন 
ব্যক্তিরই কোন বিষয়ে কর্তৃত্ব নাই; অপরি- 
হরধীয় কালই সকলকে নখভোথে ও দুঃখ- 
ভোগে আকর্ষণ করিয়া! লইয়া যাইতেছে। 
এই জগতীতলে যে কোন বস্ত প্রত্যক্ষ হই- 
তেছে, তৎসযুদায়েরই ধ্বংস হইবে; যাহার 
উন্নতি হয়, তাহার অবস্থাই পতন হইয়া 
ধাকে) সংযোগ হইলেই বিয়োগ হয়) জীষন 
ধারণ করিলে কেবি না ফোন সমছে হয 
হইবেই হইছে |. 


বৎুস!: রাত কর যখন পরিগক হয, 
তখন তাহার'যেদম .পড়মের লাশক্ষা ব্যতীত 


আর কোন জাশক্কাই নাই; দেইরপ মনুষ্য 
জন্ম পরিগ্রহ করিলে স্বাছার সাক নাত়ীত 


আর কোন ভয়ই লক্ষিত হয় না. দৃঢ় সুণক 
দৃঢ়তর গৃহ-সমুফকায় যেরূপ কাল"সহকারে দীর্ণ 
হইয়া পণ্চাৎ নিপতিত হয়, মনুষ্যুগণও সেই 
রূপ জরাজীর্ঘ হইয়। যথাসময়ে কাল-করলে 
নিপতিত হইয়া থাকে । মনুষ্য যখন গমন. 
করে, মৃত্যু তাহার সঙ্গে সঙ্গেই গমন.করিয়! 
থাকে; মণুষ্য খন কোন স্থানে অবস্থান 
করে, মৃত্যুও তাহার সহিত অবস্থিত হয়): 
মনুষ্য যখন ছুদুয়ে গমন করিয়া প্রতিনিরৃত 
হয়, মৃত্যুও তাহার সহিত সেইরূপ হ্দুরে 
গমন করিয়া প্রতিনিবৃত্ত হইয়া থাকে । .যে 
রজনী গত হইল, সে রজনী আর কখনই 
ফিরিয়া আইসে ন!। দেখ, পূর্ণ-প্রবাহা যযুনা 
নিরস্তর সমুদ্রোভিমুখেই গমন করিতেছে; 
তাহাকে কখনও আর প্রতিনিরৃত হইতে দেখা 
যায় না। ্রীত্বকালে যেরূপ জল শু হইতে 
থাকে,সেইরূপ যত অহোরান্ত্র গত হইতেছে, 
জীবগণের পরমায়ুও ততই ক্ষয় হইতেছে ।.. 
ভ্রাত! তুমি কি নিমিতগ্মন্ড বিষয়ের 
জন্য শোক করিতেছ! তোষার ও সক] 
লেরই আপনার মিমিত শোক করাই কর্তৃয্য।. 
তুমি কি জানিতে পারিতেছ ন1 বে,-তুমি 
যে সময় গ্রমন করিতে থাক, অথবা, ঙ্ে 
সময় অবস্থান কর, সকল অময়্েই তৌম' .] 
পরমায়ু ক্ষ হইতেছে? বখন কাব-নহ- 





(কারে মনুষ্যের দিজ গানে বছিত হইতেছে, 
(পিরোরহ-পহৃহ শু হইয়া বাইতেরে, রদ 





নিমিত তোমার ন্যায় ও আমার ন্যায় কৃত- 
বিদ্ ও বুদ্ধিমান পঞ্ডিত ব্যক্তির শোক করা 
ুক্তিসঙ্গত নহে। এইরূপ বহুবিধ শোক 
সম্পন্ন ধীর ব্যক্তির সর্ববাবস্থাতেই সর্ববতো' 
ভাবে কর্তর্য। 

পুরুষ-মিংহ ! আপনাঁকে আপনি স্থির 
কর; শোকের বশীভূত হইও ন1। এক্ষণে তুমি 
অযোধ্যায় গিয়া! বাস কর ; পিতা তোমাকে 
যেরূপ কার্ধ্ে নিযুক্ত করিয়াছেন, পিতা 
তোমাকে যে প্রকার আজ্ঞা দিয়াছেন, তাহার 

অন্যথা করা কোন ক্রমেই তোমার, কর্তব্য 
মহে। পুণ্যশীল পিতা আমাকে যেরূপ কার্ধ্যে 
নিযুক্ত করিয়াছেন, আমি তাহাই করিব; 
তোষাক় ন্যায় আমিও কোন ক্রমেই তাহার 
আজ্ঞা লঙ্ঘন করিব না । বিজিতাঁত্মন ! পিতৃ- 
আজ্ঞা! লঙ্ঘন কর! তোমার বা আমার কোন 
ক্রমেই কর্তব্য নহে। পিতাই আমাদের বন্ধু 
পিভাই আমাদের দেবতা; তিনি যাহা আক্ঞ! 
করিয়াছেন, তাহা আমি পালন করিতেছি, 
তুমিও অসঙ্কুচিত হৃদয়ে তাহা পালন কর। 

ঠ নরসিংহ 1 আমি এই অরণ্যে অবস্থান 
পূর্বক ধর্ঘচারিগ্ণের অনুমোদিত পিতৃব্যক্য 
পালুন করিব; তুমিও পরলোক-জিগাফু হইয়া 
গুরু নেব অনৃশহংন ও ধর্ানুষ্ঠান-তৎ" 
পর হইয়া থাক। 

-পরমূশ্ধার্থিক গ্রজাবসল রামচন্দ্র, এই- 
রূপ উপদেশ প্রদান পুর্ধবক,বিরত হইলে, 
ও ডা কহিলেস, মহাক্র। 1 'আদপরকার কষা?" 
রঃ ঠ উঠা উদলারচরিত ও শিজাতে- 


































কিয় মনুষ্য পৃথিবীতে কয় জন আছে ! ফুঁ 
আপনাকে ব্যথিত করিতে পারে না হখৈও 
আপনি প্রহ্উ হয়েন না। দেবরাজ ইন্জ 
যেরূপ দেবগণের সন্মাননীয়, আপনিও সেই- 
রূপ বৃদ্ধগণের সম্মানিত হইয়াছেন। স্বৃত 
ব্যক্তিতে ও জীবিত ব্যক্তিতে এবং বিদ্যমান 
বস্ততে অথব! অবিদ্যমান বস্ততে আঁপনকাঁর 
ন্যায় ধাহার ঘমদর্শন হইয়াছে, সেই ব্যক্তিই 
ঈদৃশ ছুঃসহ ছুংখ উপস্থিত হইলেও বিষ 
বা ধৈর্য হইতে বিচলিত হয়েন না। আপনি 
দেবতার ন্যায় মহাসত্, মহাত্মা ও সত্যসন্কলপ; 
আপনি জগতের ভাব অভাব জন্ম মৃত্যু সকল 
বিষয়েরই তত্ব অবগত আছেন) আপনি যখন 
ঈদৃশ অসাধারণ-গুণ-সম্পন্ন, তথন অন্যের 
পক্ষে ছুঃদহ শোক কখনই আপনাকে অবসন্ন 
করিতে সমর্থ হইবে না। মহাত্মা! প্রস্ত- 
রের উপরি কুঠারাঘাত করিলে যেরূপ তাহা! 
তন্মধ্যে প্রবিষ্ট না হইয়া প্রতিহত হয়, শোক- 
সম্তাপও সেইরূপ আপনকার স্তরে প্রবেশ 
করিতে না পারিয়া প্রতিনিরৃত্ত হইয়া থাকে | | 

মহাত্মন! আমি আপনকার ন্যায় জ্ঞান- 
সম্পন্ন হই নাই; আমি মহারাজ দশরথের | 


(বিরহে এবং আঁপনকার বিরহে, এতদূর ঃখার্ত 


ও শোক-সন্তপ্ত হইয়াছি যে, বিষাভ-বাগ 
বিদ্ধ রুরু-মবগের ন্যায় কোন ক্রেমেই আঁমি 
জীবন ধারণ করিতে পারিষ মা। 

মহাত্মন! আমার প্রতি পা করুন; 
লক্ষণ ও সীতার সহি আগনাকে। জন 
বনে জবান করিতে হেখ্যা জমি এফ 
মান্য হয় যাহাতে জবন-পরিত্যগ 






না করি__কাল-কবলে' নিপতিত না হই, 


করুন। 

ভ্রাভৃ-বগুসল ি এইরূপে রাঁমচন্দ্রের 
মস্তকতলে চরণ স্থাপন পূর্বক যদিও কাতর- 
ভাবে পুনঃপুন প্রার্থনা করিতে লাগিলেন, 
যদিও তিনি তাহাকে প্রসন্ন করিবার নিমিত্ত 
নানাপ্রকার উপায় অবলম্বন করিতে লাগি- 
লেন, তথাপি পিভৃসত্য-পালনে দৃঢ়প্রতিজ্ঞ 
মহাসত্ব মহাত্সা! রামচন্দ্র কোন ক্রমেই প্রত্যা- 
গমন করিতে সম্মত হইলেন না। 

স্ুবিচক্ষণ মন্ত্রিগণ, ব্রাহ্মণগণ ও প্রজাগণ 
দৃঢ-প্রতিজ্ঞ রামচন্দ্রের অদ্ভুত ন্রধ্য ও অদ্ভুত 
সত্যনিষ্ঠা অবলোকন করিয়া ছুঃখিতও হুই- 
লেন, আনন্দিতও হইলেন । রামচন্দ্র অযো- 


| পরস্ত তাহার স্থির-প্রতিজ্ঞত! ও সত্য-সন্ধতা 
1 অবলোকন করিয়! তাঁহারা অপার আনন্দ- 
পারাবারেও নিমগ্ন হইলেন। 
| শির সর্গ। 
চিগজহাছি। ছরত পরার হি 
বঙল্গিকোছেন দেখিয়া, ভরতাএ্রজ ভ্রীমান রংগ- 
'চন্' গর্বধযরাম-লমক্ষে যুক্তি প্রধর্পম পূর্ধবক 
পুরণ কহিলেন, মহাতাম ! ভুমি যাপে্ঠ 








অযোধ্যাকাও। 





[ আপনি তাহা করুন; আপনি আমার প্রতি 
1 কপ করিয়। পৃথিবী-মগ্ডলের পালন-ভাঁর গ্রহণ 


ধ্যায় প্রতিগমন করিবেন না, চিস্তা করিয়া | 
তাহাদের দুঃখের পরিসীমা থাকিল না;। 


1 আগমন পূর্বাক এই ভীষণ চূ্গম অরণ্যে, রি | 
:১ | স্থান করিতেছি । তুমিও. অবিলন্বে রাজ্যে ||. 








বু 


মহারাজ+দশরথ হইতৈ কৈকেয়ীর গর্তে জম ও 
পরিগ্রহ করিয়াছ, তোষার মুখ দিয়া যে! 


এরূপ বাক্য নিহত হইবে, 'ডাছা আস্া্য || 
1 নহে। পযন্ত বস! ূর্বকা'লে মহারাজ যখন] 


তোমার জননীকে বিবাহ করেন, তখন, কাহার |. 
গর্ডে যে সন্তান হইবে, তাহাকে তিনি রাজ্য |. 
প্রদান করিধেম বলিয়া প্রতিশ্রচ্ত হইয়া, 
ছিলেন । অনন্তর একদ! দ্েবাস্থরের সংগ্রাষ-: 
কালে প্রভাবশালী মহারাজ তোমার জননী- 
কৃত গুশ্রীষায় পরিতুষ্ট হইয়া ছুইটি বর প্রদান 
করিতে অঙ্গীকার করিয়াছিলেন । তোমার | 
জননী যশস্থিনী বরবর্ণিনী মাতা কৈকে়ী 
সুদ্প্রতি 'মহাঁরাজকে সেই বরদ্ধয় স্মরণ করা- |. 
ইয়। দিয়! প্রার্থনা করিলেন যে, মহারাজ ! 
আপনি আমাকে যে ছুইটি বর দিবেন, অঙ্সী- 
কাঁর করিয়াছিলেন,তম্মধ্যে' একটি বরে কুমার - 
তরতকে রাজ্য প্রদান করুন ও দ্বিতীয় বয়ে; 
রামচন্দ্রকে নির্ববাসিত করিয়া বনে পাঠাইয়া 
দিউন। 

পুরুষ-সিংহ!: আমি মাতা কৈকেয়ীর 
সেই বর-অনুসারে মহাত্মা মহারাজের আজ্ঞা. 
ক্রমে চতুর্দশ বৎসরের নিমিত্ত বনবাসে প্রবৃত্ত | 
হইয়াছি। আমি পিতার সত্য-পালনে প্রবন্ধ | |. 
হইয়া লক্ষণ ও সীতার সহিত এই “শ্ছানে | 


'ভিহিত্ত হইয়া সত্যন্ল্ল্ল পিতাকে জতা- |. 
কাদী কর। বর্শাজ্য! তুমি আমার শ্রীতিত় 
নিমিত্ত প্রভাবপালী মহারাজকে আর্য কৈঞে”' 
বীর খণ হইতে বুদ কয'; পিতাকে বদ্বাধ 











|| ৩২২ 


রামায়ণ। 





কর; যাহাতে তোমার জননী আনন্দিত 
হয়েন, তদ্বিষয়ে যত্ববাঁন হও । 

. দ্রাত! পৃর্ধবকালে গয় নামক যশন্থী অন্থর 
যে সময়ে গয়া-ক্ষেন্রে যজ্ঞানুষ্ঠান করেন, 
সেই সময়ে পিতৃলোকের উদ্দেশে এই শ্রুতি 
কার্ভন করিয়াছিলেন যে, সন্তান পুন্নামক 
নরক হইতে পিতাকে উদ্ধার করে, এই 
কারণে স্বয়ং শয়ন, তাহার “পুত্র এই নাম- 
করণ করিয়াছেন; গুণবান বহুশ্রুত বহুদর্শী 
বছ পুত্র কামনা করা কর্তব্য ; কারণ তাহা- 
দের মধ্যে কোন ন1 কোন ব্যক্তি কোন না 
কোন মময়ে গয়ায় গমন করিয়া পিগুদান 
করিতে পারে। এইরূপ অন্যান্য রাজর্মি- 
গ্ণও বলিয়াছেন যে, পুত্রই পিতাকে নরক 
| হইতে উদ্ধার করিয়া থাকে । অতএব বগম ! 
এক্ষণে তুমি পিতাকে নরক হইতে উদ্ধার 
কর, অন্যথাচরণ করিও ন|। 

মহাত্বন! তুমি শক্রদ্বের সহিত ও এই 
সমুদায় ত্রাহ্মণগণের সহিত অযোধ্যায় প্রতি- 
গমন পূর্ববক রাজ্যে অভিষিক্ত হইয়া যাহাতে 
প্রজাগণের অনুরাগ-ভাজন হইতে পার, তদ্‌- 
বিষয়ে যত্ববান হও) আমিও কাল-বিলম্ব না 
করিয়া বৈদেহীর সহিত ও লক্ষমণের * সহিত 
দগডকারণ্যে প্রবিষউ হইব। $ . 
(. ভ্রাত! ভুমি অযোধ্যা-নগরীতে গমন 
পূর্ধবক মনুষ্যগণের অধিপতি হও; আমিও 
দগ্ডকারণ্যে প্রবেশ পূর্বক বন্য মৃগগণের 
অধীশ্বর হইতেছি। অদ্য ভূমি প্রহৃউ হৃদযধে 
অযোধ্যা নগরীতে: প্রবেশ, কর; আমিও 


দিনকর-কর-বিনিবারক ছত্র তোমার মন্তকে 
শীতলচ্ছায়া প্রদান করিবে; আমিও বন্য-বৃক্ষ- 
সমুদায়ের অতি-শীতলচ্ছায়া আশ্রয় করিব। 
রঃ কারধ্য-কুশল ন্মিত্রানন্দন শক্রুত্থ তোমার 

ং লক্ষণ আমার প্রধান মন্ত্রীও সহায় 
রে । এইরূপে আমরা চারি ভ্রাতা এক- 
বাক্য হইয়া! মহারাজকে সত্যে প্রতিষ্ঠিত 
রাখিব) ভ্রাত! বিষন্ন হইও না। 


পপ 


যোড়শাঁধিক-শততম সর্গ। 


জাবালি-বাক্য | 


এইরূপে মহানুভব রামচন্দ্র অযোধ্যায় 
প্রতিগমনে একান্ত অনিচ্ছু হইলে, মহারাজ | 
দশরথের প্রিয়তম, সর্ববশান্ত্রজ্ঞ, তর্কবিশারদ, 
নৈয়ায়িক পণ্ডিত জাবাঁলি ধর্ম্জ্ঞ হইয়াও 
ধর্ঘমবিরুদ্ধ বচনে, ভরতকে আশ্বাস প্রদান 
পূর্বক, ধর্মশিল রামচন্দ্রকে কহিলেন, রাম- 
চন্দ্র! তুমি এক্ষণে তখস্বীহুইয়াছি বলিয়া 
তোমার বুদ্ধি প্রাকৃত মনুষ্যের ম্যায় গঙ্থিত 
ও অনর্থমূলক হওয়া উচিত নহে। নরনাথ! 
পিতার বাক্য যতদুর পালন করা উচিত, 
যতদুর তোমাতে সম্ভাবিত হইতে পারে, 
তাহা তোমার সম্পূর্ণ করা হইয়াছে; তুমি 
বখন পিতীর বাক্যানুসারে এই খনে আসি- 
যা, তখন তাহাতেই: সাই হইযাছে। | 
মির্ষেদ ছারা উদ্দীপিত. হইয়া. 






ব। রীষতা অবলঙ্গন নোমান . 











গ 
টি 





তপস্যা ও ধর্মে রত হুইয়া রাজভোগে 
উপেক্ষা! করা. তোমার ন্যার বুদ্ধিমান ব্যক্তির 
কর্তব্য হইতেছে না । 

বৎস! তোমার পিতা তোমাকেই ূর্ধে 
এই রাজ্য প্রদান করিয়াছিলেন; পরে তিনি 
মে ভরতের প্রতি রাজ্যভা'র অর্পণ করিয়া" 
ছিলেন, সেই ভরতও আলিয়া এক্ষণে 
তোমার নিকট প্রার্থনা করিতেছে; যে কৈকে- 
য়ীর পরিতোষের নিমিত্ত অথবা বাক্যানু- 
সারে তোমার পিতা ঈদৃশ অযশস্কর কার্ধ্য 
করিয়াছিলেন, দেই কৈকেয়ীও পুত্রের সহিত 
আসিয়া তোমাঁকে রাঁজ্য প্রদান করিতে- 
ছেন। অতএব রাজকুমার! এক্ষণে বিরুদ্ধ 
মত অবলম্বন করিও না; রাজ্য গ্রহণ কর; 
প্রজা-পালনে প্রবৃত্ত হও) আত্মীয় স্বজন- 
গণকে সুখী কর; স্মিত্রা-নন্দন ও দেবী বৈদে- 
হ্বীর ভরণ-পোষণ-ভার হইতে মুক্ত হও । 

বম! অতঃপর আর তুমি স্বেচ্ছাচারী 
হইয়া প্রাজ্জ-জন-বিনিন্দিত এই অনর্থমূলক 
বুদ্ধির অনুবর্তী হইও না। দেখ, পিতা মাতাও 
কাম ও লোভের বশবন্তী হইয়া অনুগত 
পুত্রকে পরিত্যাগ করিয়া থাকেন। খচীক 
নামক কোন ব্রাহ্মণ গুনঃশেফ নামক গুগ- 
সম্পন্ন পুত্রকে পরিত্যাগ করিয়াছিলেন 


তোমার পিতা দ্বর্গলোক গমন করিয়াছেন, 


তিমি ষে, আন্ক। পাঁলন-সম্পূর্ণরগ. হইল না 


বলিয়া; তোমাকে তিরন্কার 'করিবেম।-কোন 
॥ রা যত: সম্ভাবনা হইতে, পানা, [৭ 
কারণ, তিনি স্বত্যুর পয শরীবান্তর' শারিত্হ 
য়া ছেন। ভিনি 898988 শিং ূ 








করিয়াছেন, সে শরীরের সহিত তোমার 
কোন সম্বন্ধ নাই। ্‌ 

. বস! কোন ব্যক্তি ।কোন ব্যক্তিয়ই 
বন্ধু নয়) এক ব্যক্তি হই অপর কোন 
ব্যক্তির কোন উপকারই হয় না) মনুষ্য | 
একাকী জন্ম পরিগ্রহ করে, একাকীই কাল- 
কবলে নিপতিত হয়। মাত৷ ও পিতা গুহ- 
স্বরূপ মাত্র; কিছু দিন পিতৃ-শরীরে ও মাতৃ- 
গর্ভে বান করা হইয়াছিল, পুত্রের সহিত 
পিতা মাতার এই মাত্র সম্বন্ধ । যে ব্যক্তি 
মাতা পিতার প্রতি আসক্ত হয়, "তাহাকে 
উন্মত্ত ব্যতীত আর কি বল! যাইতে পারে ! 


ফলত, এই সংসারে কেহই কাহারও নহে; 
যেমন মনুষ্যগণ দেশান্তরে যাইবার. সময় 


কোন এক স্থানে আবাস "গ্রহণ করে, এবং 
তাহার! সেই রাত্রি পরদ্পর মিষটালাপ ও |. 
সম্ভাষণাদি পূর্বক আহার করিয়া পরদিন 
প্রাতঃকালে পুনর্বার সেই আবাস পরি- 
ত্যাগ পূর্বক স্ছানাস্তর-গমনে প্ররৃত হয়, 
এই সংসারও সেইরূপ আবাসমাত্র ; এখানে 
পিতা মাতা গৃহ ধন প্রভৃতির সহিত কিয়ৎ- 
কালের নিমিত্ত সমাগম হুইয়া পুনর্ববার এক 


| সময়ে নকলের সহিতই বিশ্লেষ হয় । বাহার 


জ্জীনী, তাহার! কখনই অনিত্য ষংসারে 

আসক্ত হয়েন না, কাহারও. উপরোঁধ বা অনু 

রোধও রাখেন না। ৃ ট্ 
বৎস! ভয়শূন্য নীরজন্ক সমতল. বৌ 


পিয়ার পূর্বক কণ্টকাকীর্ণ, দুর্গম কুপথে 


গমন 'করা তোমার উচিত হইতেছে না। 
রত, উপস্থিন্থ নিষণ্টক গৈভ্কক রাজ্য 





৩২৪ 


পরিত্যাগ পূর্বক ছুঃখকর বিষম কুপথে 
যাওয়া তোমার ন্যায় বুদ্ধিমান ব্যক্তির কি 
কর্তব্য ! এক্ষণেং তুমি সম্বদ্ধিশালী অযোধ্যা 
নগরীতে আপনাঁকে অভিষিক্ত কর; অযোধ্যা 
নগরী বিধবা! ও একবেণীধর। হইয়া তোমা- 
কেই পতিত্বে বরণ করিবার নিমিত্ত প্রতীক্ষা 
করিতেছে।' 

রাজকুমার! দেবলোকে দেবরাজের 
ন্যায়, তুমি অযোধ্যা নগরীতে অপূর্ব রাজ- 
ভোগ সম্ভোগ পূর্ববক পরম প্রীত হৃদয়ে বিহার 
কর। ফল কথা, মহারাজ দশরথ তোমার 
কেহই নয়, তুমি বা অন্য কোন ব্যক্তিও 


তাহার কেহই নহে; মহারাজ দশরথু এক, 
রাজা, তুমিও এক রাজা; উভয়েই পরস্পর 


স্বতন্ত্র; অতএব আমি যেরূপ উপদেশ 
দিতেছি, তাহার অন্ুবর্তী হও; এই জগতে 
পিতা প্রাণিগণের বীজমান্র; জননীর খাতু- 
কালে শুক্র-শোণিত সমবেত হইয়া মনুষ্যের 
জন্ম হয়। 

বস! সমুদয় জীবকে যেখানে গমন 
করিতে হইবে, মহারাজও সেই স্থানে গমন 
করিয়াছেন; সকল জীবেরই এইরূপ ঘটন। 


হইয়া থাকে। তুমি কেন এরপে বৃষ) রুউ 
ভোগ করিতেছ। যে সকল ব্যক্তি 'বঞা-। 
কেশ ধর্মানুষ্ঠান করে, তাহাদের নিমিত্ত 
আমার শোক.ও ছুঃখ উপস্থিত হয়; কারণ 


তাহারা ইহ লোকে বিরিধ কট ও দুঃখ ভোগ 
করিয়া পরিণামে বিনউই হই থাকে। 


বম! দেখ, মানবগণ অইীকাক্জনধ প্রস্ৃতি | 
টিটি 






যশা কু, মহাতাগ ইচ্ছাকু, পরস্তপ কাকুহন্ছ। | | 
1 গলিংহ রঃ ছিলীগ, লগ ছক 1] 






























অল্নের কতদূর অপচয় করে ! স্বত্যুর্ পর সমু- 
দায়ই ধ্বংস হইয়া যাঁয়, কিছুই থাকে না; | 
স্বত ব্যক্তি কি কখন আহার করিয়! থাকে! 
যদ্দি এক ব্যক্তি আহার করিলে সেই ভুক্ত 
দ্রব্য অন্য শরীরে যাওয়া সম্ভব হয়, তাহা 
হইলে বিদেশ-গমনের সময় পাথেয় বহন 
করিবার আবশ্টক কি! গৃহে বসিয়া তাহার 
স্ত্রী বা পুত্র শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজন করালেই 
ত তাহার ক্ষুধা নিরৃতি ও পুষ্টি হইতে পারে! 
যে সমুদাষ ধর্ঘ-শাস্ত্রে এইরূপ উপদেশ 
আছে যে, দেব-পুজ1 কর, যাগ কর, দান 
কর, দীক্ষিত হও, তপস্যাচরণ কর, বিতরণ 
কর, সেই সমুদাঁয় শাস্ত্রই বুদ্ধিমান পণ্িতগণ 
সকলকে দানে প্রবন্তিত করিবার নিমিত্ত ও 
স্বার্থ সাধনের নিমিত্ত প্রণয়ন করিয়াছেন। 
মহামতে ! তুমি জটিল বুদ্ধি গরিত্যাগ 
পূর্বক পরলোক নাই এইটি সিদ্ধান্ত করিয়! 
রাখ; বঞ্চক পগ্ডিতদ্দিগের উপদেশ অনু- 
সারে পরলোক আঁছে বলিয়! শিশ্বাস পুর্ববক 
বৃথা কউকর কার্য করিও না; যাহ! প্রত্যক্ষ, 
তাহাই বিশ্বাম করিবে। তুমি সর্ববলোক- 
সম্মত এইরূপ সদ্বুদ্ধির অনুবর্তা হইয়া ভর- 
তের প্রার্থনানুরূপ রাজ্য গ্রহণ কর। 
রাজকুমার ! যাহাতে আপনার হিতানু- 
ষান হয়, তুমি তাদৃশ বুদ্ধির অনুবর্তাী হও) |. 
কষ্টকর পথ পরিভ্যাগ ১৪ সংগে চি ণ 
মনকর। ছ 


রাজকুমার! ধার ভা ত্র রী এ 


অযোধ্যাকাণ্ড। 


তনয় মহাযশ! চক্রবর্তী শ্রীমান ভরত, পুরু" 
কুৎস, শিবি, ধীমান ধুন্ধুমার, ভগীরথ, বিষ্বক্‌- 
সেন, অনরণ্য, বজধর-সদৃশ মহারাজ অরিষ- 
নেম, . ধর্ন্মাত্বা যুবনাশ্ব। বীর্ধ্যবান মান্ধাতা, 
বৈশ্রাবণ-সর্দুশ রাজা যৌবনাধ্থি, রাজর্ষি যযাতি, 
মহাঁষশা সম্ভৃত,নর সিংহ লোক-বিশ্রত মহাঁসত্ত্ 
বৃহদশ্ব, এই সমুদায় রাঁজ! ও অন্যান্য বন্থু- 
ংখ্য রাজা, প্রিয়তম স্ত্রী পুত্র পরিত্যাগ পুর্ববক 
কাল-কবলে প্রবিষ্ট হইয়াছেন । তাহার যে 
কোথায় গমন করিলেন, তীহারা গন্ধরর্ব হই- 
লেন কি যক্ষ হইলেন অথবা রাক্ষন হইলেন, 
তাহা কেহই নিরূপণ করিতে পারে নাই। 
এই সকল রাজগণ যে রাজ্য শাসন করিয়! 
গিয়াছেন, তাহাতে তাহাদের কেবল নাম- 
মাত্র অবশিষ্ট রহিয়াছে। এই সমুদায় ভূপতি- 
গ্রণ কে কোথায় আছেন, তাহার কিছুই 
স্থিরত। নাই; ইহীদিগের মধ্যে ফাঁহাকে 
যিনি যে স্থানে থাকিবার উপযুক্ত বিবেচন! 
করেন, তিনি তাহাকে.সেই স্থানেই আছেন 
বলিয়া কল্পনা করিয়া লয়েন। ফলত এই 
জগৎ যে কোথায় কিরূপে অবস্থিতি করি- 
তেছে, তাহার কোনই ব্যবস্থা নাই। 
রামচন্দ্র! এই দৃশ্টমান মনুষ্যলোকই পর- 
লোক; অতএব ভূমি যাহাতে হ্ুখভাগী হইতে 
পার, তদ্বিষয়ে বত্ববান হও । দেখ, এই পৃথি- 
বীন্থ সকলেই ন্থুখে আসক্ত রহিয়াছে; স্থখ- 
| নিরপেক্ষ হইয়া কোন ব্যক্তিই ধরে রত' হয় 
| নাঁ॥ আরও দেখ, যাহীর। পরিণামের স্খ- 
প্রত্যাশায় ধর্মানুষ্ঠান, করে, তাহার যার পর 
নাই ছুঃংখ ভোগ করিয়! থাকে; 


4 





এরা তি 


রি বাঁযুবলে মহীধর যেরূপ বিচলিত হয়' না, 





৩২৫ 


























অধর্শে নিরত, তাহাদিগকেই প্ররুত সখভাগী 
হইতে দেখা যায়। যদিও ইসা সর্বদাই 
সর্বত্র প্রত্যক্ষ হইতেছে, তথ্যপি এই পুখি- 
বীর সমুদায় লোকই অদ্ধের ন্যায় বিপরীতা- 
চরণে প্রবৃত্ত হইয়া ব্যাকুলিত হইতেছে । 
পুরুষ-সিংহ! এই সমুদায় কারণে তৃমি উপ- 
স্থিত লক্ষী পরিত্যাগ করিও 'না। তুমি 
অসন্দিহান হৃদয়ে ধিপক্ষ-পরিশুন্য স্থবিস্তীর্ণ 
নি্ষণক পৈতৃক রাল্য গ্রহণ কর। 

মহানুভব রামচন্দ্র যদিও ক্রোধের বশী- 
ভূত ছিলেন না, তথাপি তিনি ঈদৃশ "নাস্তি- 
কতা-পূর্ণ যুক্তি ও উপদেশ শ্রবণমাত্র পরি- 
কুপিত, হইয়া উঠিলেন। তিনি একে পিতৃ- 
বিয়োগ-জনিত সন্তাপে সন্তপ্ত-হৃদয় ছিলেন, 
তাহার উপরি আবাঁর কোপাকুলিত হইয়া, 
প্রতিন্ন কুঞ্জরের ন্যায় ঘনঘন দীর্ঘ নিশ্বাস 
পরিত্যাগ করিতে করিতে কহিলেন, জাঁবালে! 
স্থশিক্ষিত অশ্ব যেরূপ পথিভ্রষ্ট হয় না, পতি- 
ব্রতা পত্বী যেরূপ পতির আশ্রয় পরিত্যাগ 
করে না, আমিও সেইরূপ পিতৃবাক্য হইতে 
কোঁন ক্রমেই বিচলিত হইব না; পিতা 
যেরূপ আজ্ঞ! করিয়াছেন, আমি সমাহিত 
হৃদয়ে তাহাই পালন করিব। 

যতদিন পিতা জীবিত ছিলেন, ততদিন 
তাহার বাক্য পালন করিয়াছি; এক্ষণে তাহার 
মৃত্যু হইয়াছে বলিয়া, যদি আমি তীহার 
বাক্যের অনাথাচরণ করি, তাঁছা হইলে কোন্‌; 
ব্যক্তি না আমাকে ্লীব.ও কাঁপুরুষ বলিষে 1. 





সেইরূপ এই নিরর্থক হেতুবাদ ও -ধাকা-; 


৩২৬ 





বিচলিত করিতে পারিবেন না। আপনি 
সৎকর্ম সমুদ্র বিফলতা-প্রতিপাঁদন পূর্বক 
আমাকে যে বহুবিধ বাক্যে হিতকর উপদেশ 
প্রদান করিয়াছেন, সেই ছিতোপদেশও অর্থ- 
শান্ত্রবিরুদ্ধ। আমার নিকট এরূপ উপদেশ 
প্রদান করা আপনকার উচিত নহে। শত 
ক্রতুর অনুষ্ঠান করিয়া যখন দেবরাজ মহ্েক্দ্ 
ইন্্ত্ব পদ প্রাপ্ত হইফ্লাছেন, তখন কর্ম 
কিরূপে বৃথা হইল! এস্থলে এ প্রমাণ কি 
সত্য হে? আমার পরম-মিত্র কৌশিক, 
্বস্ত্যাত্রেয়ের পুত্র ও অন্যান্য মহ্র্ষিগণ তপস্থা! 
দ্বারা কত দূর মাহাত্ম্য ও কত দুর উৎকর্ষ 
লাভ করিয়াছেন! ও | 

আমি যেরূপ'আচরণ করিতেছি, তাহা 
কর্তব্যই হউক, অথবা নিষ্ষলই হউক, কিংবা 
আপনি যেরূপ ভাবেন,তাহাই হউক; তথাপি, 
মহর্ষি যেরূপ কঙ্কপ্সিত ব্রত হইতে বিনিবৃত্ত 
হয়েন না, আমিও সেইরূপ সমাদর পূর্বক 
পরিগৃহীত পিতৃ-নিয়োগ হইতে বিচলিত 
হইব না। 

পিতা, ভরতের প্রতি যেরূপ আদেশ 
করিয়াছেন, ভরত তদনুসারে রাজ্য-শামন 
করুন। মহারাজ, আমাকে রাজ্য গ্রহণ 
করিতে নিবারণ করিয়াছেন, স্বতরাং আমি 
| কি নিমিত্ত রাজ্য-ভোগ ইচ্ছা করিব? ভাস্কর- 
ংশ-বর্ধন মহারাজ আমার প্রতি এই রূপই 
আদেশ করিয়াছিলেন; আমি কোন ক্রমেই 


|] সমুদয় কখোপকথন হইতেছে, .এমত লময় 





রামায়ণ। 


বিন্যাস দ্বারা আপনি আমাকে *' কখনই | দিবাকর অস্তমিত হইলেন ; রজনী উপস্থিত 


তাহার আদেশ অতিক্রম করিব না| এই 

























হইল। 






পিপিপি 


সগ্তদশবাধিক-শততম সর্গ 


পপর 







ভরত-বাক্য। 






পুরুষ-দিংহ রাজকুমারগণ স্হৃদ্গণে 
পরিবৃত হইয়া, এইরূপে কথোপকথন করি- 
তেছেন, এমত সময়ে তাহাদিগের জাগ্রাদব- 
স্থাতেই রজনী প্রভাত হইল। অনস্তর 
প্রাতঃকাল হইলে ভরত, লক্ষাণ ও শক্রত্ব 
মন্দাকিনী নদীতে ম্নান-আহ্বিক সমাধান 
পূর্বক মহানুভব রাঁমচন্দ্রের নিকট উপস্থিত 
হইলেন। তাহারা সকলেই নীরব হইয়া 
উপবিষ্ট আছেন, কেহই কোন কথা! কহিতে- 
ছেন না, এমত সময় ভ্রাতৃ-বৎসল ভ'রত, 
পুনর্ববার স্থহৃদ্গণ-মধ্যে কহিলেন, আধ্য ! 
মহাপ্রাজ্ঞ সত্যবাদী মহারাজ আমাকে নিক্ষ- 
পক রাজ্য প্রদান করিয়াছিলেন, এক্ষণে 
তাহা আমি আপনাকেই প্রদান করি- 
তেছি ; আপনি নিরুপন্দ্রবে এই রাজ্য ভোগ 
করুন। 

আর্ধ্য ! আমি আপনকাঁর চরণতলে মস্তক 
স্থাপন পূর্ববক প্রার্থনা করিতেছি, আপনি 
আমার প্রতি প্রসন্ন হউন) আমার জননী | 
যে পাপানুষ্ঠান করিয়াছিলেন, আমি তাহার |. 
কিছুই পরিজ্ঞাত ছিলাম না.। আর্য 1. আমি | | 
আপনকার শিব্য, দাস," প্রেষ্য ও-প্েষ্যানু- | 
প্রেধ্য;. আপনি যে রাজ্য ভোগ করিতে ||. 


্ 

























জন নাই । আমার অনার্ধ্যা জননী আপনাঁকে 
যে রাজ্য হইতে বঞ্চিত করিয়াছেন, আমি 
সে রাজ্য ভোগ করিতে অভিলাষ করি না) 
আপনি ইহা গ্রহণ করুন; আম আপনকা'র 
এই রাজ্য আপনাকেই প্রত্যর্পণ করিতেছি । 
যেরূপ মহা-সমুদ্রের দুর্বার মহা-আ্োতে 
সেতু ভগ্ন হয়, সেইরূপ এই পৈতৃক রাজ্য 
আপনি ব্যতিরেকে দুর্বার হইয়া পড়িয়াছে। 
গর্দভ যেমন অশ্বের ন্যাঁয় গমন করিতে পারে 
না, পক্ষিগণ যেমন গরুড়ের ন্যায় কার্ধ্য 
করিতে সমর্থ হয় না, হীনবল হইয়া আমিও 
সেইরূপ আপনকার ন্যায় কার্য্য-দক্ষতা 
প্রদর্শন করিতে অথব! কার্য সম্পাদন করিতে 
সমর্থ হইব না । মহীপতে ! আমি আপনকার 
রাজ্য আপনাকেই সমর্পণ করিতেছি। এই 
রাজ্য পরকীয় ভূষণের ন্যায় আমার প্রীতিকর 
ও সন্তোষ-জনক হইতেছে না। 

মহাত্মন! আপনি অদ্যই এখানে যথা- 
বিধানে অভিষিক্ত হইয়া, আমাদিগের সহিত 
ও পরম প্রীত বন্ধু-বান্ধবগণের সহিত অকণ্টক 
রাজ্য ভোগ করুন। মহামতে ! অপরে ধাহার 
আশ্রয়ে জীবিকা-নির্ধবাহ করে, তীহার জীব- 
নই সার্থক; যে ব্যক্তি পরের নিকট প্রতি- 
পালিত হয়, তাহার জীবনই বৃথা । অতএব 
| গাপনি রাজ্যভার গ্রহণ পূর্ববক শিরাধিদি 
(1 করিতে প্রবৃত হউন। রর 
[1 অর্ধ্য। ফলার্থী হইয়া! কোন পুরুষ কোন 
| শ্বক্ষ রোপণ করিলৈ সেই বৃক্ষ যখন উন্য 
11 খাকে, তৎকালে ধর্ষণীয় হয় বটে, কিন্ত কাল 


অযোধ্যাকাণ্ | 


পরাখুখ হইতেছেন, সে রাজ্যে আমার প্রয়ো- 





৩২৭ 






সহকারে উহা! পরিবদ্ধিত ও ছুরারোহ হইলে 
কেহই তাহাকে বিনষ্ট করিতে পারে না। তত" 
কালে এ বৃক্ষ পুষ্পিত হইয়া যদি অভিমত 
ফল প্রসব না করে, তাহ! হইলে যে নিমিত্ত 
তাহা রোপিত হইয়াছিল, সেই সঙ্কল্প সিদ্ধ 
না হওয়াতে রোপণ-কর্তার মনে কিছুমাত্র 
প্রীতি হয় না। এই উপমা 'আপনকার 
প্রতিই প্রদত্ত হইতেছে; আপনি বিবেচন! 
করিয়। দেখুন; মহারাজ দশরথ ফল-প্রত্যাশা- 
তেই আপনাকে যত্ব পূর্ববক বাড়াইয়াছেন; 
এক্ষণে আপনি তাঁহার অতিপ্রেত ফল'প্রদর্শন 
না করিলে কি তীহার মনে পরিতোষ হইতে 
পারে অতএব আপনি ধূর্য্ের ন্যায় আমা- 
দের বংশের গুরুতর ভার বহন করুন| মহা- 
রাজ! আপনি রাজ্যস্থিত হইয়া শত্র-সংহারে 
প্রবৃত্ত হইলে, নানাজাতীয় জনগণ ও প্রধান 
প্রধান ব্যক্তিগণ সকলেই আপনাকে প্রচণ্ড 
মার্তপ্ডের ন্যায় অবলোকন করুন । 

ভূপতে! আপনি যখন যাত্রা! করিবেন, 
তখন মত্ত মাতঙ্গগণ গর্জন করিতে করিতে 
আপনকার অনুগমনে প্রবৃত্ত হউক ; অন্তঃ- 
পুরচারিণী রমণীরা ও বৈতালিক সকল আঁপন- 
কার গুণগান ও স্তরতি পাঠ করিতে প্রবৃত্ত 
হউক। পরস্তপ! আপনি আমাদের অধীশ্বর; 
আমরা সকলেই আপনকাঁর বশবর্তী; আপনি: 
কি নিমিত্ত আমাদিগকে পরিত্যাগ করিতে- | 
ছেন! আমরা আঁপনকার, নিকট কি ্প 1 
রাঁধে অপরাধী হইয়াছি। এ] 

আর্য! আমার পরবাগে ব্ানকাসে ৃ 




























আমার জননী যে পা' পাপানুষ্ঠান 






1 


| তাহাতে আমার অপরাধ কি? আপনি স্বয়ংই 
এ বিষয় বিবেচন। করিয়। দেধুন। যাহাকে 
কেহই পরিচা্িত করিতে পারে না, যাহা 
সম্পূর্ণরূপেই 'ভুরতিক্রমণীয়, এই ভ্রিলোক 
 যাঁহীর বশীভূত, সেই ছুর্দৈবই একস্কলে সম্পূর্ণ 
রূপ অপরাধী। 

নরনাথ ! নগরবাসী প্রধান প্রধান জনগণ 
প্রায় সকলেই আপনাকে লইয়! যাইতে 
আসিয়াছেন; ঈদৃশ অবস্থায় আপনকার যাহা 
সদ্বিবেচন! হয়, করুন । জ্ঞাতিগণ, বন্ধু-বান্ধব- 
গণ, হুদ্ধদগ্ণণ, পৌরগণ, দ্বিজগণ ও ভ্রাতৃগণ, 
সকলেই আপনাকে এই অরণ্য হইতে লইয়া 
যাইতে এঁকান্তিক প্রয়ান পাইতেছেন ? 
আপনি এই সকল অনুগত আশ্রিত জন- 
গণের হৃদয় আনন্দিত করুন| ন্ুদুঃখিত 
লোকনাথ পিতা ঘদিও শোকার্থ, তথাপি 
আপনি তীহাঁর নিমিত শোক করিবেন না। 
*| এক্ষণে আপনি মহারাজ-শুন্য রাজধানীতে 
গমন পূর্বক প্রজাগণকে পালন করুন। 

আধ্য ! আমি নিজের নিমিত্ত শোক করি- 
তেছি না; পরস্ত্ব আমার শোকের কারণ 
এই যে, মহারাজ বহুপুত্র হইয়াও অন্তিম- 
কালে কোন পুত্রের মুখ দেখিতে না পাইয়া, 
একান্ত-ছ্ঃখিতাস্তঃকরণেই স্বর্গারোহণ করিয়া- 
ছেন ! ধাঁহার চরমকালে কোন পুন্ত্রই গুক্রষা 
করিতে পারে নাই, তান্বশ শোচনীয় দেব. 
লোক-গত স্বৃত পিতার নিমিত্তই আমি হিরা 
কুল হইতেছি। 


বিজিতেক্্িয় মহামতি রামচন্দ্র, যশঃ' | 


সৌন্নভ-সম্পঞ্ ভরতকে হুশ: কাঁডর হারে 


বিলাপ করিতে দেখিয়া, বনুবিধ বাক্যে আশ্বাস 
প্রদান করিতে লাগিলেন। নাঁগরিক জনগণ, 
রামচন্দ্রের তাদৃশ আশ্বাস-বাক্য শ্রবণ করিয়! 
বিবেচনা করিতে লাগিল যে, এই রাজকুমার 
অবশ্যই আমা"দর প্রতি প্রসন্ন হইবেন । 


অফাদশাধিক-শততম সর্গ। 


মত্য-প্রশংসা। 

মহাঁবীর্ধ্য রামচন্দ্র, জাবালি ও ভরতের 
বাঁক্য আদ্যোপান্ত শ্রবণ করিয়া, উত্তম যুক্তি 
প্রদর্শন পুর্ববক বিপরীত-বাঁদী জাবালিকে কহি" 
লেন, দ্বিজবর ! আমার প্রিয়-কামনায় আপনি 
যে সকল বাক্য কহিলেন, তাহা অপথ্য হই- 
লেও আপাতত পথ্যের ন্যায়, এবং অকার্য্য 
হইলেও আপাতত কর্তব্য কর্মের ন্যায়, প্রতি- 
পন্ম করিতেছেন। পরস্ত যে পুরুষ মর্ধ্যাদা- 
রহিত, পাপাচারী ও সাধু-চারিত্র্য হইতে 
স্বলিত, তিনি কখনই সাধূসমাজে সম্মান 
লাভ করিতে পারেন না। সকল পুরুষের নিজ 
নিজ চরিত্রই তাহাদিগকে কুলীন বা অকুলীন, 
শুভ বা অশুভ. রূপে প্রকাশ করিয়! দেয়। 
আপনি যেরূপ যুি প্রদর্শন করিলেন) তাঁছাঁতে | | 
অন্তরে অনার্ধ্য, বাছিরে আর্য্য-সদৃশ; অন্তরে | |. 
অপ্ডচি, বাহিরে শুচি-নদৃশ ; অস্তরে নির্কষণ, | | 
বাহিরে স্থলক্ষণ; এবং স্তরে ছুঃশ্ীন। ও | | 
বাহিরে-স্থশীল, হইতে হুয়। 

বিবেচনা করুন, আমি যমি বাছিরে ধর্ম 


কর চারা পুর্ববক সদাচায়:ও পিঘি পরিত্যাগ 











অযোধ্যাকাও। 


৩২৯ 





করিয়া লোৌক-বিগহিত অশুভ কার্ধ্যের অনু- 
বর্তী হই, তাহা! হইলে কার্ধ্যাকার্ধ্য-বিচক্ষণ 
চৈতন্যশাঁলী কোন্‌ পুরুষ আমাকে ঈদৃশ 
লোক-গরহিত ও চুর্বৃত্ত জানিয়াও সম্মানিত 
করিবে! আমি পিতৃ-বাক্য মিথ্যা করিয়া এবং 
গ্রতিজ্ঞা-চ্যুত ও সত্যত্রষ্ট হইয়া,কোন্‌ নদীতে 
করতল দ্বারা জল উদ্ভৃত করিয়! পাঁন করিব ! 
রাঁজ! যেরূপ ব্যবহার করেন, ,পৃথিবীর সমু- 
দায় মনুষ্যই সেইরূপ ব্যবহার করিয়! থাকে; 
রাজ-চরিতের অনুবন্তা হইতে কেহই পরাজ্ঘুখ 
হয় না। দয়া এবং সত্যই রাজার সনাতন 
ধর্ম) এই জন্য রাজ্যও সত্যাত্বক; সমু 
দায় লোকও সত্যেই প্রতিষ্ঠিত রহিয়াছে । 
দান, যচ্, হোম, তপস্তা, এতৎসমুদায়ই 
সত্য-মূলক ; সত্য হইতে শ্রেষ্ঠ তপস্তা আর 
কিছুই নাই; ধধিগণ ও দ্রবণ সকলেই 
সত্যের উপাসন! করিয়। থাকেন); সত্যবাদী 
পুরুষই ইহলোকে ও পরলোকে স্দাতি লাভ 
করিয়া থাকেন। সকলে সর্প হইতে যেরূপ 
ভীত হয়, অনৃতাঁচারী ব্যক্তি হইতেও সেই- 
রূপ ভীত হইয়। থাকে। ধর্ম, সত্যে প্রতিতিত 
রহিয়াছে; সত্যই সকলের মূল ; ইহলোকে 
মত্যই সকলের ঈশ্বর ; সত্যেই লক্গমী নিয়ত 
বাঁস করিতেছেন ; সত্য ব্যতিরেকে কিছুই 
থাকিতে পারে না; অতএব মত্য-পরা- 

| য়গ হওয়া মনুষ্যমাত্রেরই স্বঘতোতাবে 
|. কর্তব্য। 


|| মনুষ্য একাকীই রাজ্য পালন করে), 
1. একাকীই নিজ কুল উদ্ধার করে) একাকীই 
]. টি নিম হাঃ রি? ্র্গে পুাসান 


ইইয়া থাকে । এই কারণে আমি সত্যের 
বশীভূত, সত্য-সঙ্কল্প ও মত্য-প্রতিজ্ঞ হইয়াছি। 
অধুনা আমি কি নিমিত্ত 'পিভূ'নিয়োগ পালন |. 
না করিব? আমি লোৌভ-হেতু, যোহ-হেতু 
অথব! অজ্ঞান-হেতু সত্য-সন্ধ পিতার সত্যময় 
সেভু কখনই ভেদ করিব, না। 

যে ব্যক্তি অসত্য-সম্ব, যে ব্যক্তি চঞ্চল 
ও যে ব্যক্তি অস্থির-চিত্ত, তাহার প্রতি দ্বেব- 
গণ ও পিতৃগণ কখনই প্রীত হয়েন না। 
্ষু্র নৃশংস লুন্ধ ও পাপ-কম্ম-নিরত জনগণ 
কর্তৃক সেবিত,ধর্্মবৎ প্রতীয়মান, ধর্ম ্ষত্রিয়- 
ধর্ম আমি পরিত্যাগ করিতেছি । আমি ম্বয়ং: 
প্রত্যক্গ দেখিতেছি যে, সত্যই পরম-ধর্ন্ম ) |. 
এবং স্ুকৃতি-সম্পন্ন রঘৃবংশীয়দিগের মন, 
এই সত্যেই সর্ববদা রত রহিয়াছে। অনৃতা- 
চারে প্রথমত মনে মনে পাঁপ কাধ্যের মনন, 
পশ্চাৎ জিহ্বা দ্বারা মিথ্যাকথন, পশ্চাৎ 
শরীর দ্বারা সেই অনৃতাচারের অনুষ্ঠান, এই 
কায়িক, মানসিক ও রাঁচনিক ত্রিবিধ মহা 
পাতক ঘটিতেছে। ভূমি, কীর্তি, যশ ও লক্ষ্মী, 
ইহারা সকলেই সত্যের অনুবস্ভী হইয়া, 
সত্য-নিষ্ঠ পুরুষের সমাগম প্রার্থনা করেন ; 
অতএব সত্য অবলম্বন করাই সর্ববতোভাঁবে 


কর্তব্য। 


আপনি আমাকে যাহা বুঝাইয়া ফিলেন, 
এবং আপনি যে আমাকে অহিতকর বাক্যে || 
বলিলেন, “রাম! এইরূপ কর্ণ কর। ইহা ||. 
অনারধ্য-নিযেবিত ও ্্বগ্য) ইহা হইতে কখ- | 
নই শ্রেয়োলাভ হইতে পারে না.।. আমি] 
গুরুর [8 আগে (পিজা করিয়াছি হনে ]. 








৩৩৩ 














(রামাণ। 





আমি চতুর্দশ বৎসর বনবাসী হইব 7 এক্ষণে 
গুরুবাক্য লঙ্ঘন পূর্বক কিরূপে ভরতের 
বাক্যনুদারেকতীধ্য করিব! 

আমি পিতার. সম্মুখে দৃঢ় প্রতিজ্ঞা করি- 
য়াছি যে, আমি অরণ্যে গমন করিতেছি; 
আমার সেই বাক্যংশ্রবণে দেবী কৈকেয়ীও 
ততকালে প্রহ্থউ-হৃদয়া! হইয়াছিলেন) স্থতরাং 
আমি এক্ষণে বিশুদ্ধাচার ও নিয়ম-পরতন্ত্ 
হইয়া, বন্য ফল, মূল, পুষ্প দ্বারা পিতৃগণের 
ও দেব্গরণের অর্চন! পূর্বক এই অরণ্যেই 
অবস্থানকরিব। আমি পঞ্চেন্দ্রিয় অব্যাহত 
রাখিয়া কাঁ্যাঁকাঁধ্য বিবেচনা পূর্বক অক্ষুদ্র 
ও সাবধান হইয়া, লোকযাত্রা নির্বাহ 
করিব। আমি ঘখন এই কর্ম-ভূমিতে আসি- 
য়াছি, তখন যাহ! শুভকর্া, তাহারই অনু- 
ষ্ঠানে প্রবৃত্ত হইব। 

দেখুন, অগ্নি, বাঁয়ু ও সোম নিজরুত 
পুণ্য কর্মের ফলভোগ করিতেছেন; দেবরাঁজ 
ইন্দ্র, একশত মহাযজ্জের অনুষ্ঠান করিয়া, 
দেবলোকের অধিপতি হইয়াছেন ; মহর্ষিগণ 
উগ্রতর তপপ্যার অনুষ্ঠান দ্বারা দেবলোকে 
গমন করিয়াছেন। 

পূর্বব-পূর্ধব পিতাঁমহ-গণও, প্রজাঁগণের 
হিত-সাধন পূর্বক বহুবিধ সৎকর্ম্মের অনু- 
ান" করিয়া, নিজ নিজ তপোবলে সমুপাঁ- 
র্জিত পরম লোকে গমন করিয়াছেন! 
দেখুন,' সর্ববদা-ধর্ম-সাধন-নিরত ' সৎপুরুষ- 
সেবিত তেজংসম্পন্ন বদান্য গুণি-গণাশ্রগণ্য 


অহিংসক নিষ্পাপ বশিষ্ঠ প্রস্ৃতি মুনিগণ 


সকলেরই পৃজ্য ইয়াছেন। 3 


| ইচ্গাকুই ধর্মানুসারে জ্োষ্ঠ ও প্রেষ্ঠ। 


সাধুগণ বলিয়া থাকেন যে, সত্য, ধর্ম, 
পরাক্রম, সর্বভূতান্থুকম্পা, প্রিয়বাদিতা, 
ব্রাহ্মণ-পৃঁজা, দ্বেবার্চনা ও অতিথি-সেবা, 
এই সমুদায়ই,্বর্গের সোপান-্বরূপ। 


উনবিৎশত্যধিকশততম বর্গ । 


| ইচ্ষাকু-বংশ-কীর্তন। 
মহানুভব রামচক্দ্রের মুখে তাঁদৃশ ক্রোধ- 

বাক্য শ্রবণ করিয়া! মহর্ষি বশিষ্ঠ কহিলেন, 

রাজকুমার! জীবগণ যে নিয়ত সংসারে গতা- 
য়াত করিতেছে, তাহা জাবাঁলিও অবগত 

আছেন; পরস্ত ইনি কেবল তোমাকে অরণ্য- 
বাস হইতে প্রতিনিবৃত্ত করিবার অভিপ্রায়েই 

ঈদৃশ বাক্য প্রয়োগ করিয়াছিলেন। লোক- 

নাথ! কিরূপে জীবের উৎপত্তি হইয়াছে, 

তাহ! আমি বলিতেছি, শ্রবণ কর। 

পূর্ব্বে সমুদায়ই জলময় ছিল; মেই সলিল 

হইতেই পৃথিবী সফট হইয়াছে। অন্তর 
অব্যয় বয় ব্রহ্মা আবির্ভূত হইয়া তশ্মধ্যে 
অনুপ্রবিষউ হইলেন; ইনিই বিষুঃ। বিষুঃ 
বরাহরূপ ধারণ করিয়া জল-মধ্য হইতে 
পৃথিবী উদ্ধার পূর্ববক স্থাবর জঙ্গম সমুদায় জগৎ |. 
সুষ্টি করিলেন। ব্রহ্ম শাশ্বত, নিত্য, অব্যয় ও [1 
আকাশ-সমুৎপন্ন। এই ব্রদ্ধ! হইতে ঘরীচির |: 
উৎপত্তি হইল। মরীচির পুত্র কশ্যুপ:) কণ্ট- 1 
পের পুর সুষ্ধ্য ) সূর্ধে্র পুন মু; অনুর | 
দশটি পুত্র হইয়াছিল; এই দশ পুত্রের মধ্যে 


ভগবান মনু সর্ববপ্রথমে ইন্ষাকুকেই 
এই সমগ্র মহীমগ্ডল প্রদান করিয়াছিলেন । 
তোমার পূর্বব-পুরুষ এই ইক্ষাকুই অযোধ্যায় 
প্রথম রাজা হয়েন। আমরা শুনিয়াছি, ইক্ষা- 
কুর এক পুত্র হইয়াছিল, এই" পুত্রের নাম 
কুক্ষি। কুক্ষি হইতে মহারাজ বিকুক্ষির জম্ম 
হয়। মহাঁতেজ! রেণু% বিকুক্ষি হইতে জন্ম 
পরিগ্রহ করিয়াছিলেন; রেণুর পুত্র পুষ্য। পুষ্য 
হইতে অনরণ্য জন্ম পরিগ্রহ করেন; পরম- 
সাধু মহাভাগ অনরণ্যের রাজ্যাধিকার-কালে 
অনাবৃষ্টি-ভয়, ছুর্ভিক্ষ-ভয় বা! তশ্কর-ভয় ছিল 
না। অনরণ্য হইতে মহারাজ পৃথুর জন্ম হয়। 
পুথু হইতে মহারাজ ত্রিশস্কু জম্ম পরিগ্রহ 
করিয়াছিলেন; সর্ববহিতৈষী সত্য-বাদী ত্রিশস্ক 
সশরীরে ন্বর্গারোহণ করেন । ত্রিশঙ্কুর পুত্র 
মহারাজ যুন্ধুমার। ধুন্ধুমার হইতে মহাপ্রাজ্ঞ 
যুবনাশ্ব জন্ম গ্রহণ করিয়াছিলেন । যুবনাশ্বের 
পুত্র মহারাজ মান্ধাতা। মান্ধাতার পুত্র মহা- 
তেজা স্থসন্ধি। স্থসন্ধির দুই পুত্র হইয়াছিল) 
এই ছুই পুত্রের মধ্যে এক পুত্রের নাম ধৃত- 
সন্ধি ও অপর পুত্রের নাম প্রসেনজিৎ | রাম- 
চন্দ্র! ধৃতসন্ধি হইতে যশম্বী ভরতের জন্ম 
হয়। ভরত হইতে হুমহারথ অসিত জদ্ম 
পরিগ্রহ করিয়াছিলেন। মহাবীর হৈহয়, 


| | তালজঙ্ঘ ও শশবিন্দু নামে বিখ্যাত রাজগগ 
11 ইহার প্রতিদন্্রী শত্রু. হইয়া উঠিয়াছিলেন। , 
|| | মহীপতি অসিত হৈহয়গণ, তালজজ্বগণ ও: 
চারি ৫ ১ 8 ০ .|হুয়েম। . 7. 20, 
. * গাশ্চাতা পাঠে রেধুর পরিবর্তে বাণ পক আছে; এনং বাপের ৃ 


পুত্র অনরণ্য, ও অনরূশ্যেয পুন পৃথু বলিয়া বর্ণিত হইয়াছে। 
পুয়াণাস্ারে কথিত হইয়াছে, বেণের পুত পৃধু। 


শশবিন্দুগণের সহিত তুমুল সংগ্রাম করিয়াও 
শক্রবাহুল্য-প্রযুক্ত পরিশেষে পলায়ন করিতে 
বাধ্য হইয়া হিমালয় পর্বতে আশ্রয় গ্রহণ |: 
করেন। আমরা শুনিয়াছি, র্চকালে তাহার |: 
ছুই মহ্ষীই গর্ভবতী ছিলেন। তন্মধ্যে |. 
প্রিয়তমা মহিষী কালিন্দী গর্ভাবন্থাতেই | 
সপত্বীকর্তৃক বিষ প্রয়োগ দ্বারা দৃধিত হইয়া- |. 
ছিলেন। 

এই সময় পরষ-ধার্টিক ভূগুবংশীয় মহর্ধি ;: 
চ্যবন হিমালয় পর্ধ্বতে অবস্থান পূর্ববক তপস্যা 
করিতেছিলেন। মহারাজ অমিত" ্বর্গা- 
রোহুণ করিলে রাজমহিষী কালিন্দী এই মহর্ষি 
চ্যবনের সেবা-শুশ্রীধা করিতে লাগিলেন । 
একদা! তিনি প্রণাম করিয়া পুত্রোৎপত্ভি-রূপ 
বর প্রত্যাশা করিলে মহর্ষি কহিলেন, দেবি! 
তোমার গর্ভে ভ্রিলোক-বিশ্রচ্ত এক মহাত্মা 
পুত্র উৎপন্ন হইবে। তোমার এই পুত্র মহাবীর 
শক্রসংহারকারী, পরম-ধার্মিক ও বংশধর 
হইয়া উঠিবে। কালিন্দী এই বাক্য শ্রবণ 
করিয়া মহর্ধিকে প্রণাম ও প্রদক্ষিণ পূর্বক 
গৃহে প্রত্যাগমন করিলেন । কিছু দিন পরে 
তাহার গর্ভে একটি পুত্র হইল। গর অর্থাৎ | 
বিষের সহিত প্রসৃত হইয়াছিলেন বলিয় |: 
এই পুত্র সগর নামে বিখ্যাত হয়েন।, এই |. 
ধর্মাত্বা মগর যষ্িসহত্র পুত্র দ্বার! সমুদ্র |: 
খনন করাইয়াছিলেন। পরস্ত মহধ়ি কপিলের ;; 
(কোপে ইহার সেই হষ্িসহত পুত্র ভম্মসাৎু:: 


আমরা শুনিয়াছি, সগরের অপর একটি 


'| পুজের নাম ছসমঞ্জী; অসমঞ্জ। নিয্ত পাপ- 





(৩৩২ 


কর্মে নিরত ছিলেন বলিয়! তাহার পিতা 
তাহাকে নির্বাসিত করিয়াছিলেন। ইনিই 
হতাঁবশিষ্ট একমাত্র পুত্র। অসমগ্জার পুত্র হ্থবি- 
খ্যাত অংশুমাঁম.। অংশুমানের পুত্র দিলীপ | 
দিলীপের পুন্র ভগীরথ। ভগীরথের পুত্র ককুৎ্দ্ছ। 
রাজকুমার! এই ককুৎস্থ হইতে তোমরা 
কাকুৎস্থ নাঁমে বিখ্যাত হইয়াছ। ককুৎস্থের 
পুত্রের নাম রঘু। এই রঘু হইতে তোমরা 
রাঘব নামে অভিহিত হইয়! থাক। কল্মাষ- 
পাদ নামে বিখ্যাত তেজন্বী পুরুষাদক প্রবৃদ্ধ, 
রঘু হইতে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন ; ইহার 
আর একটি নাম সৌদাস। ইনি অভিশাঁপ- 
গ্রস্ত হইয়! নগর পরিত্যাগ পুর্ব্বক' অরণ্য 
আশ্রয় করিয়াছিলেন । 

কল্াধপাদের পুত্রের নাম খনিত্র। 
সর্বত্র বিখ্যাত খনিত্র, বিধি-বিড়ম্বনাঁয় দৈব- 
ছুর্ব্বিপাকে সৈন্য-সমূহের সহিত বিনষ্ট হইয়া- 
ছিলেন।১৮ মহাবীর শ্রীমান হ্বদর্শন, খনিত্র 
হইতে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। হ্থদর্শনের 
পুত্রে অগ্নিবর্ণ। অগ্নিবর্ণের পুত্র শীত্রগ। শীপ্রগের 
পুত্র মরু । মরুর পুত্র প্রশুশ্রুব। প্রশ্শ্রুবের 
পুত্র অস্বরীষ। অবিতথ-পরাক্রম নহুষ,অন্বরীষ 
হইতে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন । 'পরম- 
ধার্টিক, নাভাগ নহ্ছষের ওরসে উৎপন্ন 
হয়েন। মহাসমৃদ্ধিশীলী অজ নাভাগের 
রসে জন্ম পরিগ্রহ করেন। পরম-ধার্মিক 
মহারাজ দশরথ অজ হইতে জন্ম গ্রহণ করিয়া- 











রামায়ণ। 





ছেন। তুমি সেই মহারাজ দশরথের জ্যেষ্ঠ 
পুর । মহীরাজ' তোমার প্রাম.এই নাম 


10 
2 
১ রিচা 28:8০, 2 







অধিকারী । লোকনাথ! তুমি এক্ষণে নিজ 
রাজ্য গ্রহণ পূর্ববক রক্ষণাবেক্ষণ কর। রাজ- 
কুমার! আমি যাহা! কহিলাম, তাহা সবিশেষ 
পর্যালোচনা করিয়া দেখ; প্রথম অবধি 
ইন্্াকু বংশের নিয়ম এই যে, জ্যেষ্ঠ পুন্রই 
রাজ্যে অভিষিক্ত হইয়] থাকেন। তুমি মহা- 
রাজ দশরখের জ্যেষ্ঠ পুত্র। অতএব তুমি 
ধর্মানুসারে এক্ষণে অযোধ্যা রাজ্যে অভি- 
যিক্ত হও। ্‌ 

রাজকুমার ! এক্ষণে তুমি রঘুবংশীয়দিগের 
সনাতন কুলধণন্্মী ও আপনার বংশমর্ধ্যাদা 
অতিক্রম করিও না । তুমি স্বীয় পিতার ন্যায় 
সর্বত্র যশোবিস্তার পূর্ববক প্রভৃত-ধন-ত্ব- 
বিমগ্ডিত স্থসমৃদ্ধ-রাজ্য-সম্পন্ন মেদিনী-মগ্ডল 
পালন কর। 















সপ 






বিংশত্যিক-শততম সর্গ। 


পপ 






ভরত-প্রায়োপবেশন। 
রাজপুরোহিত মহর্ষি বশিষ্ঠ, রামচন্দ্রকে 
এইরূপ বাক্য বলিয়া! ধর্্ান্ুগত বচনে পুন- |. 
বর্বার কহিলেন, রাজকুমার ! মনুষ্য জন্ম 
পরিগ্রহ করিলেই তাহার মাতা পিতা. ও || 
আচার্য্য এই তিন জন গুরু হুইয়! থাকেন। |. 
মনুষ্য, পিতা হইতে উৎপন্ন, মাতা হইতে |. 
পরিবর্ধিত ও আচার্য হইতে জ্ঞান প্রাণ 
হইয়া থাকে । এই কারণে এই. তিন জনেরই | | 
গুরুত্ব সমান। মহামতে ! আমি তোমার 
পিতার এবং তোমারও আচার্য্য | তুমি ঘদি 




















অযোধ্যাকাও্ড। 


৩৩৩ 





হইলে কখনই সাঁধু পথ হইতে বিচ্যুত বা 
স্থলিত হইবে না। 

রাজকুমার! এই সমুদাঁয় রাঁজ-সদস্যগণ 
ও জ্ঞাতিগণ, সকলেই সমাগত হইয়াছেন। 
ইহার যাহা বলিতেছেন, তাহখই সাধুজনাব- 
লম্ষিত ধর্ম । বৎস! এই সজ্জনাবলম্বিত পথ 
অতিক্রম করা তোমার উচিত হইতেছে ন1। 
এই তোমার জননী কৌশল্যা বৃদ্ধা ও ধর্শা- 
শীলা। ইহার ইচ্ছার বিরুদ্ধ কাধ্য করা, ইহার 
আদেশ অতিক্রম কর! তোমাঁর বিধেয় হই- 
তেছে না। তুমি এই জননীর বাক্য প্রতি- 
পালন করিলে কখনই সৎপথ হুইতে বিচ্যুত 
হইবে নাঁ। বস! এই. ভরত আসিয়! তোমার 
নিকট অবনত মন্তকে প্রার্থনা! করিতেছে। 
তুমি যদি এই ভ্রাভৃ-বাক্য রক্ষা কর, তাহা 
হইলে কোন ক্রমে লোক-সমাজেও দূষিত 
বা কলঙ্কিত হইবে না। ইহাতে তুমি সত্য- 
ধর্মপরায়ণ বলিয়৷ সর্ধবত্র বিখ্যাতই থাকিবে। 

স্বয়ং গুরু বশিষ্ঠ সম্দুখে উপবিষ্ট হইয়া 
এইরূপ মধুর বাক্যে উপদেশ প্রদান করিলে 
পুরুষমিংহ রামচন্দ্র কহিলেন, মহর্ষে! মাঁনব- 
গণ মাতা-পিতার প্রতি যেরূপ ব্যবহার করিয়! 
'| থাকে, তাহাতে কোন ক্রমেই মাতা-পিতার 
পুর্ববকৃত কর্মের পরিশোধ হইতে পারে 
না। আমার জন্মদাতা পিতা দশরথ আমার 
জন্মাবধি তক্ষ্য ভোজ্য প্রদান ছারা» শয়নাচ্ছা- 


নর দন দ্বারা ও নিয়ত প্রিয় বচন ছারা আমাকে 


| বিবিধ উপায়ে পরিবর্ধিত করিয়াছেন। আমি 
যাহা কিছু করিব, কিছুতেই ভীহীর ধণ পরি- 
শোধ হইয়া উঠিবে না। অতএব আমি ঈদৃশ 


পিতার নিকট যে প্রতিজ্ঞা করিয়াছি, কোন 
ক্রমেই তাহার অন্যথা করিতে পারিব না। | 
মহানুভব রামচন্দ্র এইরূপ বাক্য কহিলে, 
পরম-ছুর্শনায়মান বিপুলোরক্কর্ঠরত, স্থমন্ত্রে 
প্রতি দৃষ্টি নিক্ষেপ পূর্বক ' কহিলেন, সূত ! 
আপনি অবিলদ্ষে এই স্থানে পরিষ্কত ভূমিতে 
কুশীস্তরণ করুন । আর্ধ্য'রামচন্দ্র“যে পর্য্যস্ত 
না প্রসন্ন হয়েন, সে পর্য্যস্ত আমি ইহীর সম- 
ক্ষেই প্রায়োপবেশন্করিব। আর্ধ্য যে পর্য্যন্ত 
রাজধানীতে প্রতিগমন না করিবেন, সে 
পর্ধ্যস্ত আমি ধনহীন অলস মনুষ্যের" ন্যায় 
নিরাহার ও নিক্দ্যম হইয়া এই পর্ণশালার 
সমীপেই নিপতিত থাকিব । 
_ অনস্তর মহানুভব ভরত যখন দেখিলেন, 
হমন্ত্র রামচন্দ্রের মুখাপেক্ষা করিতেছেন, 
তাহার বাক্যানুরূপ কার্য করিতেছেন ন] ; 
তখন তিনি স্বয়ংই ভূতলে কুশ বিস্তীর্ণ করিয়া 
উপবিষ্ট হইলেন । রাজর্ষিনন্দন মহাতেজ! 
রাষচন্দ্র ভরতকে কহিলেন, ভ্রাত ! আমি কি 
অন্যায় কার্য করিয়াছি যে, তুমি আমার 
সম্মুখে প্রায়োপবেশনে প্রৰৃত হইতেছ ! 
যদি কোন ব্রাঙ্গণ প্রায়োপবেশনে প্রবৃত্ত 
হইয়া, এক পার্থে শয়ান থাকে, তাহা হইলে 
সমুদায় পুরী দগ্ধ হইয়া যায়। ক্ষত্রিয়-কুল- 
সম্ভূত মৃদ্ধাভিষিক্তক্ বীর পুরুষের ত প্রায়োপ- 
বেশনের বিধি মা | 





* অতিপূর্ববকান হইতেই ক্ষৃতরিয়দিগের নিন প্রথা বা | 


1 আছে যে, রাজয়িংহাসনে উপবেশদ করিবার প্র নী পদ, 


মধু, নবনীত প্রতি স্বারা অতিথি হইতে হয়। কালক্রষে এই অর্থ, 
হইতে ক্রি যাই মর্ঘাভিবিক পদে অভিহিত হয় থাকেন? ্ 





৮৪ 








|| ৩৩৪ 





রাজশারদুল! এক্ষণে তুমি ঈদৃশ দারুণ 
ব্রত পরিহার পূর্বক উত্থিত হও। কাল-বিলম্ব 
না করিয়া অয্বোধ্যায় গমন কর। যাহাতে 
পিতার সত্য ঈঙ্গ। হয়, তদ্বিষয়ে প্রাণপণে 
যত্ববান হও। ভ্রাত! আমি তোমার প্রতি 
যে প্রকার আদেশ করিয়াছি, তুমি তাহার 
অতিক্রম করিও ন1) তুমি ধর্মানুসারে প্রজা- 
| গণকে মনোমত নিজপুত্রের ন্যায় পালন 
কর। 

অনন্তর ভ্রাতুবদল ভরত সেই স্থানে 
উপবিষ্ট হইয়াই চতুর্দিকে দৃষ্টিপাত পূর্বক 
পৌরগণকে ও জনপদবাপী জনগণকে কছি- 
লেন, তোমর। কি জন্য নীরব হইয়। রাহয়াছ! 
তোমরা সকলে খিলিয়া আর্ধ্য রামচন্দ্রের নিকট 
প্রার্থনা কর। পৌরগণ ও জনপদ-বাসী জন- 
গণ, বাষ্প-লোহিত-লোঁচন মহাত্মা ভরতকে 
রামানুনয়-নাধনে একান্ত-বিহ্বল দেখিয়া স্ব 
বাক্যে কহিলেন, রাজকুমার ! মহাত্মা রামচন্দ্র 
যতদুর সত্যধর্শু-পরায়ণ, আমরা তাহা বিশেষ- 
রূপে অবগত আছি। আমর! জানি, ইনি 
কোন ক্রমেই আমাদের বাক্য রক্ষা করিবেন 
না,সডনিবেনও না) এইনিমিত্তই আমরা কোন 
কথাই বলিতে পারিতেছি না; এঁকাস্তিক 
স্সেহ নিবন্ধন আমাদিগ্ের মুখ দিয়া বাক্যও 
নিঃস্থত.হইতেছে'না। 

এই মহাঁভাগ রাজকুমার রামচন্দ্র এক্ষণে 
পিতৃবাক্য-পালনে প্রবৃত্ত হইয়াছেন; এসময়ে 
গুরুর বাক্য জনমীর বাক্য, আপনকার বাক্য, 
অথবা আমাদের সকলের বাক্য ইহার কর্ণে 
্থানপ্রাণ্ড হইখে না। ইনি পৃথিবীর কাহারও 


কথা শ্রবণ করিতে ইচ্ছা করিতেছেন ন1। 
ইনি যদ্দিও .বন্ধু-বান্ধবগণের প্রতি নিরন্তর 
দয়াশীল, তথাপি ইনি এতদুর সত্য-নিষ্ঠ ও 
ধৈর্যযশালী যে, আমরা কোন ক্রমেই ইহাকে 
অধ্যবসায় হইতে বলপূর্ববক 'বিনিবর্তিত 
করিতে পারিব না। 

বাঁয়ু-বলে বৃক্ষসমূহ বিকম্পিত হয় বটে, 
কিন্তু মহাশৈল হিমালয় কখনই বিচলিত 
হয় না; এইদ্ধপ অচলের ন্যায় অচল সত্য- 
পরায়ণ সত্যসন্ধ এই রামচন্দ্রকে আমরা কোন 
ক্রমেই সত্য-নিষ্ঠঠ হইতে বিচলিত করিতে 
সমর্থ হইব না। 


একবিংশত্যধিক-শততম সর্গ। 





তরতানুশাসন । 

পৌর-বগসল মহানুভব রামচন্দ্র, পৌর- 
গণের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া যার 
পর নাই আনন্দিত হইলেন, এবং প্রহ্ৃষ্ট ও 
প্রীত-হৃদয়ে কহিলেন, যে সমুদায় ব্রাক্ষণ 
তপস্বী ও বেদ-বেদাঙ্গে পারদশাঁ, বাহার 
জ্ঞান-নেত্র দ্বার! সমুদায় অবলোকন করিয়! 
থাকেন, ধাহার! সর্বজ্ঞ, কৃতজ্ঞ. ও দেবতার 
যায় পূজা, এবং যে সকল পৌরজন বাজ- 


ভক্ত, ধাহারা পিতা-কর্তৃক প্রযত্ব সহকারে |. 


পুত্র-নির্বিবিশেষে পরিপালিত হইয়া আষিয়া- 
ছেন, এইরূপ সত্য-যুক্ত, যুক্তি-যুক্ত, উপপত্তি- 
যুক্ত বিশেষত ধর্মম-যুক্ত বাক্য তাহাদের 
উপযুক্তই হইয়াছে,--আত্মসদৃশই হইয়ছে, 
সন্দেহ নাই। টব 





]1 ভরত ! আমি তোমাকে পুনর্ববার বলি 
1 তেছি, তুমি অযোধ্যায় প্রতিগমন কর। আমি 
] 1 পিতৃ-আক্ঞা-পালনে--প্রতিজ্ঞা-পাঁলনে প্রবৃত্ত 
[ হইয়াছি ; আমি অধশ্যই এই বনে বাঁস করিব? 
কিছুতেই ইহার অন্যথা হইথে নাঁ। আমি 
তোোমীকে পুনঃপুন দিব্য দিতেছি, তথাপি 
তুমি কি নিমিত্ত আমাকে আশ্রয় করিতেছ ! 
এই সকল ব্রাহ্ষণগণ ও পৌরগণ, আঁমাদের 
হিতৈষী ও পরম-্তুছৎ ; ইহ্ীরাঁ সর্বতোভাবে 
সমীচীন বাক্যই বলিয়াছেন। ভরত ! তুমি 
কি নিমিত্ত আমাদিগকে ক্লেশ দিতেছ! 
এক্ষণে অযোধ্যায় গ্রতিগমন কর। 
ভ্রাত! যদিও নদ-নদী-পতি সমুদ্রে শোষণ 


করিতে পারা যায়, যদিও বন্ছধা-নিবদ্ধ বিদ্ধ 


পর্ববতকেও স্থানাস্তরিত করিতে পারা যায়; 
তথাপি আমি পিতার আদেশ--পিতার বাক্য 
বিতথ করিতে পারিব না। আমি এ বিষয়ে 
পুনর্ধবার প্রতিজ্ঞা করিতেছি, বত্য-ন্বারাও 
দিব্য করিতেছি ; আমি পিতৃ-বাক্য হইতে 
কোন ক্রমেই বিচলিত হইব না। তুমি আমার 
এই প্রতিজ্ঞা ও দিব্য শ্রাবণ করিলে ; এক্ষণে 
যাহা কর্তব্য হয়, কর। 
; "রাজকুমার ভরত, রামচন্দ্রের মুখে ঈদ 
। বাক্য শ্রবণ করিয়া একান্ত-কাতর ও বিবশ- 
| | রদন- হইয়া পড়িলেন। পরে তিনি দর্ভ-পহ্যা 


|| হইতে উদ্থিত 'হইয়া৷ সলিল স্পর্শ: পৃর্বক : 
[1 খাচমন, করিয়া” কছিলেন, রাজ-সবস্যাগগ! 
1 চিবগণ | যাতৃগণ 1পৌরগণ ! জানপনগ। । 


ছহদ্গণ! ও'সমুদায় অনুরত্ত। জনগণ! ধরি 
নায়! সক্ষলেই আগার বাক্য, শ্রবণ করুন 


আমার জননীর দোষে আমার যে :সমুদায় 
গছিত কার্ধ্য হইয়া গিয়াছে; আমি এক্ষণে 
তাহা পরিশোধ করিতে ও আত্ু-শুদ্ধি করিতে | 
অভিলাষ করিতেছি । আমি রাজ্য প্রার্থনা : 
করি না; পিতাকেও প্রার্থনা করি না; জন" 
নীর গঞ্ছিত কার্ষ্যের নিমিত্ত অনুতাপও 
করিতেছি না; পরম-ধার্ম্মিক আর্ধটরামচন্দ্রের 
বাক্যও অবহেলা করিতেছি না; পরস্ত, যদি 
একান্তই পিতৃ-বাক্যু পালন করিতে হয় ' 
যদি পিতৃ-আঁজ্ঞা-মনুসারে একান্তই চতুর্দশ 
বসর অরণ্যবাঁদী হইতে হয়, তাহা "হইলে 
আমিই রামচন্দ্রের প্রতিনিধি হইয়া! চতুর্দশ 
বৎসর,এই বনে বাস করিব। 

ধর্মাশীল রামচন্দ্র, ভ্রাতা ভরতের মুখে 
তাদৃশ অবিতথ বাক্য শ্রবণ করিয়া, যাঁর পর 


নাই বিন্ময়াভিভূত হইলেন, এবং পৌর- . | 


গণের প্রতি ও জনপদ-বাঁসী জনগণের প্রতি 
দৃষ্টিপাত পূর্বক কহিলেন, আমাদের পিতা 
জীবন-কালে যাহা বিক্রয় করিয়াছেন, যাহা 
দান করিয়াছেন, অথব! যাহা অর্পণ করিয়া" 
ছেম, তাহা লঙ্ঘন কর! আমারও সাধ্য নহে, 
ভরতেরও সাধ্য নহে । পিতা দ্বয়ং যাহ 
করিয়াছেন, তাহা উত্তমনই করিয়াছেন । 
আমি মাতা. কৈকেয়ীর সমক্ষে দিব্য করিয়া 
কললিয়াছি যে, আমি চতুর্দিশ বৎসর অরণ্যে |. 
বাম করিব; আমি এক্ষণে সেই বনবাস- ]. 
ভোগের প্রতিনিধি করিতে পারি না। তাদৃশ.] 
ব্যবহার নিতাস্ত কুৎসিত ও ধন্র-বিরুদ্ধ। :". 

মহায়া। ভরত যেগুরু-সৎকার-পরায্মণ ১ 
রশান্-পরকৃতি, তাহা জামার অধিদিত নাই। 





| ৩৩৬. 


1 





এই মহানুভব ভরতে আমি সমুদায় সদ্‌. 
গুণের ও সমুদাঁয় কল্যাণেরই প্রত্যাশা করিয়। 


থাকি। ॥ বৎসর অতীত হইলে, যখন 
আমি এই অরধ্ত হইতে প্রতিনিবৃত্ত হুইব, 
তখন এই ধর্ম্শীল ভ্রাতা ভরতের সহিত 
সমবেত ও ভূপতি হইয়া, রাজ্য-শানন করিব। 

ভরত! মাতা" কৈকেয়ী, মহারাজের 
নিকট যাহা প্রার্থনা]! করিয়াছিলেন, আমি 
এই চতুর্দশ বতসর তাহা পালন করিব। 
তুমিও রাজ্যস্থ হইয়া, পিতাকে অনৃত বচন 
হইতে”্এবং প্রতিজ্ঞা-ঝণ হইতে যুক্ত কর। 


পাপা 


দ্বাবিৎশত্য ধিক-শততম সর্গ। 





ভরত-বিসর্জন। 

এদিকে গন্ধব্র্গণ, মুনিগণ, সিদ্ধগ্ণণ, পর- 
মর্ধিগণ ও মহর্ষিগণ অন্তহিত থাকিয়া, অনীম- 
তেজ:-সম্পন্ন জাতৃদ্বয়ের অতীব বিশ্ময়-জনক 
লোমহর্ষণ সমাগম অবলোকন পূর্বক যাঁর 
পর নাই বিশ্ময়াভিভূত হইলেন, এবং তাহারা 
মহাত্মা রামচন্দ্র ও ভরত, উভগ্ন ভ্রাতাকেই 
পুনঃপুন প্রশংসা! করিতে লাগিলেন, ও 'কহি- 
লেন, এই ধর্ণজ্ঞ সত্য-বিক্রম পুত্র্য় ধাহার 
ওরসে জন্ম পরিগ্রহ করিয়াছেন, তিনিই 
ধন্য। আমরা উভয়ের পরজ্পর কথোপকথন 
শ্রবণ করিয়া, উভয়কেই স্পৃহণীয় বোধ 
করিতেছি।, ৃ 
| অনন্তর রাঁধণ-বধাভিলাধী মুনিগণ ও 
গন্ধর্গণ আকাশ-পথে অবস্থান পূর্বক রাঁজ- 


! 


শার্দিল ভরতকে কহিলেন, বুদ! তুমি মহা- 
ংশে জন্ম পরিগ্রহ করিয়াছ ; তুমি অতীব 
জ্ঞানবান ; তোমার চরিত্র স্পৃহণীয়; তোমার 
নির্মল মহাষশে দিগ্বাগুল পরিপূরিত হইবে । 
বম! তুমি যদি পিতার অপেক্ষা কর, তাহা 
ইইলে রামচন্দ্র যাহা বলিতেছেন, তাহা 
স্বীকার করা তোমার কর্তব্য। বস! তোমার 
্ব্গীয় পিতা! কৈকেয়ীর নিকট সত্য-প্রতিজ্ঞ 
হয়েন এবং রামচন্দ্র পিতার নিকট অনৃণী 
থাকেন, ইহাই আমাদের অভিপ্রেত। 
ন্ধর্বগণ, মহর্ধিগণ ও রাজর্ধিগণ এইরূপ 
বাক্য বলিয়া, সব স্ব স্থানে প্রস্থান করিলেন। 
শুভদর্শন রামচন্দ্র, তাদৃশ শুভ বাক্যে আন- 


| ন্দিত হইয়া, প্রীতি-প্রুল্প হৃদয়ে তাহাদের 


সকলকেই প্রণাম করিলেন। ভ্রাভৃ-বসল 
ভরত, তাদৃশ আকাশ-বাণী শ্রবণ করিয়া অব- 
সন্ন ও শিথিলাঙ্গ হইয়া পড়িলেন। পরে তিনি 
স্থুসজ্জিত বাক্যে পুনর্ববার কৃতাঞ্জলিপুটে কহি- 
লেন, আধ্য ! রাজধর্দ্ম ও কুল-ধর্মের প্রতি 
দৃষ্টিপাত করিয়া, আমার ও আমার জননীর 
প্রার্থনা পূরণ করা আঁপনফার কর্তব্য হই- 
তেছে। আমি একাকী এই ুবিস্তীর্ণ রাজ্য রক্ষা 
করিতে সাহসী হুইতেছি না। পৌরগণ, জন- 


পদবাসী জনগণ ও রাজ্যস্থিত সমূদায় প্রা: | | 
গণকে অনুরক্ত রাখিতেও আমি সমর্থ হইব [| 
ন1। দেখুন, কুষকগণ যেরূপ মেঘের' প্রতীক্ষ। | |. 


করে; জ্ঞাতিগণ, যোধ-পুরুষগণ, মিত্রগগ এবং 
হুহদ্গণও সেইরূপ আপনাকেই অধীশ্বর 
করিবার জন্য প্রতীক্ষা করিতেছেন। ধর্পার! 
আপনি এই রাজ্য গ্রহণ করিয়া, প্র্াপালন 


রর 
সী পপ পপ কপি 
| টি ] 0 90. / 

চিনি 1 ॥ & / 

তা নী 
২ ৭ রা 





1. গু 
দ্ধ 


করুন; আমি কোন ক্রমেই লোকপালনে 


সমর্থ হইব ন1। 

প্রিয়ংবদ ভরত এই কথা বলিয়। রামচন্জের 
চরণতলে নিপতিত হইলেন এবং নেই 
অবস্থাতেই তিনি রামচন্দ্রকে প্রসন্ন করিবার 
নিমিত্ত কায়-মনো-বাক্যে চেষ্টা করিতে 
লাগিলেন । তখন উদ্দারমতি রামচন্দ্র, নব- 
দুর্বাদল-শ্যাম, পদ্ম-পলাশ-লৌচন, মন্ত-হৎর- 
গতি, কলহংস-নিস্বন ভরতকে ক্রোড়ে 
লইয়া! কহিলেন, বস! আমার বুদ্ধি অপেক্ষা 
তোমার বুদ্ধি কোন ক্রমেই ন্যুন নহে) 
। তোমার বুদ্ধি স্বভাবতই রাজনীতির অনু- 
বর্তিনী; এই বুদ্ধি দ্বার! তুমি ত্রিলোকও রক্ষা 
করিতে পারিবে। 

বস! পুরন্দর, দিবাকর, বায়ু, যম, বরুণ, 
সোম ও পৃথিবী যে যে কার্ধ্য করেন, তাহা 
বলিতেছি, শ্রবণ কর। দেবরাজ ইন্দ্র, সংবৎ- 
সরের মধ্যে চারি মাঁস মাত্র জল-বর্ষণ করিয়া 
প্রজাগণকে রক্ষা করেন; পরন্ত ভূপতি, দ্বাদশ- 
মাসই প্রজাগণের প্রতি কৃপা-ৃষ্টি বর্ষণ করিয়! 
থাঁকেন। দিবাকর, অফ মাস কর দ্বারা জল 
হয়ণ করিয়! থাকেন; আদিত্য-ব্রতধারী রাজাও 
প্রজাগণের নিকট ধর্্ানুসারে কিঞিৎ কিঞ্চি 
] | কর. গ্রহণ পৃর্ধবক ধন সঞ্চয় করেন। বায়ু যেরূপ 
| সর্ভূতে প্রবেশ পৃর্বক বিচরণ করেন, বায়ু 
| | রতধারী রাজাও সেইরূপ সর্ববন্ান-সঞ্চারিত 
| চারন্থার! সর্বত্র বিচরণ করিয়! খাকেন। ষম 
| ঘেরপ: প্রিয় অপ্রি্ বিচার ন1 করিয়াই যথা- 

বয়ে. বিধান করেব, সেইরূপ যম-্রত- 
জাও দও প্রধানের সময় আতীয়'ব1 


শা & ঝা 
৩৩৭ 


শত্রু বিবেচন! করেন না । বরুণ যেব্প পাশ 


দ্বারা সকলকে বন্ধ করেন, সেইরূপ -বারুগ 
ব্রতধারী রাজাও পাশ দ্বারা দুর্বৃত্ত ঘহ্থ্যগণকে 
বন্ধ করিয়া থাকেন। পরিপুমগুল চন্দ্রকে 
দেখিয়া যেরূপ সকলেই আহ্লাদিত হয়, 
সেইরূপ চন্দ্র-ব্রতধারী রাজাকে দেখিয়াও 
সকল প্রজাই পরিতৃপ্তও আনন্দিত হইয়া! 
থাকে । সর্ববংসহ! পৃথিবী যেরূপ নিরস্তর সর্বব 
জীবকে ধারণ করেন; সেইরূপ পৃথিবী-ব্রতধারী 
পৃথিবীপতিও বাস-প্রদান দ্বারা সমুদায় প্রজাকে 
ধারণ ও রক্ষণাবেক্ষণ করিয়! থাকেন+ 

ভাত! তুমি বুদ্ধিমান অমাত্যগণের সহিত, 
স্বহৃদ্গণের সহিত ও মন্ত্রিগণের সহিত পূর্বে 
মন্ত্রণ। করিয়া কার্ধ্যে প্রবৃত্ত হইলে, হুমহৎ 
কার্ধ্যও অনায়াসেই সম্পাদন করিতে পারিবে। 

বৎস! চন্দ্র হইতে লক্ষী অপস্থত হইতে 
পারেন, হিমালয়ও স্থানাস্তরে গমন করিতে 
পারে, মহাঁসমুদ্রেও বেল! লঙ্ঘন করিতে পারে, 
কিন্তু আমি কোন ক্রমেই পিতার প্রতিজ্ঞা-- 
পিতার আজ্ঞা! লঙ্ঘন করিতে পারি না। 
তোমার জননী যদিও কাঁমবশত অথবা লোভ 
বশত এই কার্ধ্য করিয়াছেন, তথাপি তুমি 
তাহাতে কিছুমীত্রও মনে করিও ন|। জননীর 
প্রতি যেবধপ ব্যবহার করিতে হয়, তুমি 
তাহার প্রতি নিরস্তর সেইরূপ ব্যবহারই 
করিষে;) কোন ক্রমেই তাহার অগ্যধাচরণ 
করিও ন1। মহানুভব ভরত, আদিত্য-সমৃশ' 

তেজঃ-সম্পন্ন প্রতিপ্্র-সনশ-লৌম্যদর্শন 
রামচল্রেরমুখে'। তাদৃশ উদার বাক্য শ্ারণ 
করিয়া যে 'াজা/ বলির) খ্বীকার করিলেন । 





5৬ নিন রা কাপ্রাদ সার 
কহ রে 255 
তই বীমার 1. 


, অনন্তর, অলন্ধ-কাম, ভয়- মনোরথ, বাম্পা- 
ৃ নভি মহাত্ম! ভরত, পুনর্ধবার চুঃখিত 
হৃদয়ে কৃতাঞ্জলি-পুটে হাতা রামচন্দ্রের চরণ- 
ছয় মস্তকে গ্রহ করিয়া ভূতলে নিপতিত 
র্‌ 


হইলেন. 


ত্রয়োবিংশত্যধিক-শততম সর্থ। 
কুশ-পাছুকা গ্রহণ । 
মহণুভব রামচন্দ্র, ভরতকে পদতলে 
নিপতিত ও অধনত-মস্তক দেখিয়া, ঘাম্প- 
পর্ধ্যাকুলিত লোচনে তৎক্ষণাৎ সেই তান 


হইতে কিঞ্চিৎ অপস্থত হইলেন । ভ্রাতৃ-বৎ- 


দল ভরতও কাতরহৃদয়ে রোদন করিতে 
করিতে স্থানচ্যুত নরদী-তীরস্থ বৃক্ষের ন্যায় 
রামচজ্জরের চরণ-যুগল স্পর্শ করিয়াই ক্ষিতি- 
তলে নিপতিত 'হইলেন। তিনি শোঁক-বাগ্পে 
পরিধনূত হইয়া,কাতিরভাঁবে উচ্ৈঃস্বরে রোদন 
পূর্বক সর্পের ন্যায় দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
করিতে করিতে যুন্র্শুহু মহীতলে বিলুষিত 
হইতে লাগিলেন । ভরতে সমুধায় ধাতৃ- 
(গণ ও জনক-নন্দিনী লীতাও এই সমূদাঁয় অব- 
লোকন করিয়া, 'ধষ্পগর্ণ ধরনে কয়ুণস্বরে 
রোদম খরিতে আয়ভ্ত করিলেন। এই সময় 
যোধ-পুরুষগণ, উপাধ্যায়গণ, পুরোহিতগগণ 
ও অনুচরধর্গ, সকলেই চুঃখার্ড দয় রোদন 
করিতে লাগ্সিলেন। ধাহারা মনুষ্য, ধাহা- 
দের হয় স্েহ-অয়। ধাহাদের কণা দুরে 
থাকুক; অরণ্যস্থিত ৃক্ষ-লতী লঞুদায়ও পুষ্প- 


রূপ নয়নন্জল 'পরিত্যাগ -. ক নি 
করিতে প্রবৃত্ত হইল। 
অনস্তর মহানুভব রামচন্দ্র, দ্মেহাতিশয়ে 
বিহ্বল হইয়া, বাম্পপূরিত-লোঁচন ছুঃখার্ড- 
হৃদয় ভরতকেপগাঢুতর আলিঙ্গন পূর্বক কহি- 
লেন,বতস! তুমি যতদুর সাধুতা প্রদর্শন করি- 
য়াছ, তাহাতেই পর্যাপ্ত হুইয়াছে। এক্ষণে 
বাষ্প নিগৃহীত কর; আমর! নিতান্ত শোকার্ত 
হইয়া পড়িতেছি; আমাদের মুখাপেক্ষা কর। 
এক্ষণে এখান হইতে রাজধানীতে প্রতিনিবৃত্ত 
হও । ভ্রাত! তুমি রাজকুমার হইয়া যেরূপ 
শোক-ভারাক্রাস্ত ও যেরূপ অবস্থাপন্ন হইয়। 
পড়িয়াছ, তাহাতে আমি তোমার প্রতি 
দৃষ্টিপাত করিতেও সমর্ঘ হইতেছি ন!। তোমার 
ঈদৃশ অবস্থ! অবলোকন করিয়া, আমার মন 
একান্ত অবসন্ন হইয়া! পড়িতেছে। ভ্রাত! 
আমি আপন দ্বারা, পীতা দ্বারা ও 'লম্মণ 
দ্বারা তোমাকে দিব্য. দিতেছি যে, তুমি জি 
অযোধ্যায় প্রতিগমন না কর, তাঞছা। হইলে 
আমি তোমার দহিত কখনও কথা.কহিব মা! | 
সত্যসন্ধ রামচন্দ্র এইরূপ বাক্য কছিলে, | 
ভ্রাতৃ-বতসল ভরত নয়ন-জল মার্জন পূর্ববক | | 
প্রথমত, প্রসঙ্ন ইউন, এই কথা বলিয়া, পুনঃ 


বর্ধার-রামচন্দ্রকে কহিলেন) 'আধ্য! দিব্য | | 


দিবার প্রয়োজন নাই) যদি আপনকাঁর প্রি+ | 
তাপ হয়, যদি গাপনকার প্লেশ হয়) তাহা 
হইলে আযাঁকে অধোধ্যায় প্রত্তিগমন করি" 
তেই হইবে । গ্রতো! ! আমার অভিপ্রায় এই 
কার ্রিয়-কাঁধয' কমি । 


৫ 

















'. 'আঁধ্য ! আমি এই সমুদায় সৈন্য সামস্ত 
(লইয়া, মাতৃগণের সহিত অষোধ্যায় গমন 
করিব, সন্দেহ নাই ; কিন্তু একটি. নিবেদন 
করিতেছি, শ্রবণ করুন। প্রভো! আপর্নি 
স্মরণ করিয়া রাখিবেন যে, আপনি ইক্ষাকু- 
বংশীয়দিগের রাঁজলক্ষী আমার নিকট ন্যাস- 
স্বরূপ রাখিলেন। ধর্মাজ্ঞ ! অঙ্গীকৃত সময়ও 
.যেন আঁপনকার ম্মরণ থাকে । চতুর্দশ বৎসর 
অতীত হইলেই আমি আপনকার রাজলক্ষমী 
আপনাকে প্রত্যর্পণ করিব। 
অনস্তর রামচন্দ্র, ভরতের মুখে ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়া, অতীব প্রহষ্ট-হৃদয় 
হইলেন; পরে তিনি ভরতকে গমনোম্মুথ 
দেখিয়। শ্রেয়ক্কর বাঁক্যে সান্তনা পূর্বক পুন- 
ব্বার অঙ্গীকার-পালনে সম্মত হইলেন। 
এই সময়ে মহর্ষি শরভঙ্গের শিষ্যগণ 
উপায়ন-ম্বরূপ কুশ-পাছৃকা"ঘয় লইয়া! রাম 
চন্দ্রের নিকট উপশ্থিত হইলেন ; রাঁমচন্দ্রও 
মহর্ষি শরভঙ্গের কুশল-বার্ড! জিজ্ঞাস! পৃর্্বক 
আপনার কুশল, নিবেদন করিয়া, সেই কুশ- 
পাছুকান্ছয় গ্রহণ করিলেন । এই সময় মহা- 
মতি ভরত, ধরভঙ্গ-প্রদ্ত সেই পাছকাছিয় 
হস্তে লইয়া, রামচন্দ্রের চরণ-যুগলে প্রধান 
করিলেন? : জনগণ পরিবারিস্ত বাক্য-কুশল 
|| মহর্ষি বগিষ্ঠ, এষ্-সময় জনগণের হর্ষ ও 
বিষাদ পরিবর্ধিত করিয়া কহিলেন, রাজ 
কুমার! এই পাুকায় কামচকন্দ্রে চরণ" 
যুগলে গরাইয়া শঙ্গাৎ ইহা এ্রহণ কর। 
এই শাছুকনয়ই পরজাগণের যোগ-ক্ষেম & 
রক্ষণাধেকপ করিবে 1, 11 | 





অনুস্তর মহাঁতেজা ধীমান রাউন্ড, 
পাছুকাদয় চরণে দিয়! পশ্চাৎ উদ্মোর্টন | 
পূর্বক মহাত্ম। ভরতকে প্রদান করিলেন? | 
মহামতি ভরত, পাছুকাছয়র্টে প্রণাম পুর্ববক | 
মন্তকে ধারণ করিয়া, রামচন্দ্রকে কহিলেন, 
আর্ধ্য ! আমি এই চতুর্দশ বৎসর আপনকাঁর় 
প্রত্যাগমনের প্রত্যাশায়'জটাচীর-ধারী হইয়া, 
ফল-মূল ভক্ষণ পূর্বক নগরের বাহিরে অব- 
স্থান করিব। আমি এই চতুর্দশ বগসর 
আঁপনকার পাঁদুকার প্রতি সমুদায় রাঁজ্য- 
ভাঁর সমর্পণ করিয়া রাখিব। চতুর্দশ'বৎসর 
সম্পূর্ণ হইলে যদি আমি আপনাকে একদিনও 
দেখিতে না পাই, তাহা হইলে দ্বিতীয় দিনে 
আমি নিশ্চয়ই অগ্নি-প্রবেশ করিব। 
অনন্তর রামচন্দ্র, সেই বাক্যে সম্মত 

ও প্রতিজ্ঞাবদ্ধ হইয়া, উহাকে ও শক্রুপ্নকে 
সাদরে আলিঙ্গন পূর্বক কহিলেন, বশুস! 
আমি ও সীতা তোমাদিগকে দিব্য দিতেছি, 
তোমরা মাতা কৈকেয়ীকে রক্ষা করিবে; 
ইহার প্রতি 'কিছুমাত্র ক্রোধ করিও না। 
মহানুভব রামচন্দ্র, এইরূপ বলিয়া দজল 
নয়নে ভরতকে বিদায় করিলেন।, 

অনন্তর প্রত্াপশালী দৃঢ়ত্রত ভরত) 
প্রীত হদয়ে পাছুকা-ঘয় গ্রহণ করিয়া, প্রধাম 
রাজহস্তীর মন্তকে দ্ছাপন পুর্ববক রাখচন্্রকে | | 
প্রদক্ষিণ, ও প্রণাম করিলেন। 'হিখালযনের | | 
ন্যায় অচল ব্বধর্ণ-শ্থিত বঘুকুল প্রদীপ রাম | 
চক, বশিষ্ঠ প্রভৃতি ' গুরুগ্গণকে ও অগুচয় 
গণকে ঘর্খাবিধাঁনে আনুপুর্বিক পৃষ্গা করিয়া 
বিদায় দিলেদ। | 


অনন্তর রামচজ্জ্রের মাতৃগণ ছুঃখভরে ও 
শোক-ভরে নিরুদ্ধ-কণ্ঠ হইয়! রামচন্দ্র 
সহিত সম্ভাষণ করিতেও সমর্থ হইলেন ন1। 
পরত্য রামচী$রোদন করিতে করিতে সমু- 
দায় মাতার চরণে' প্রণাম করিয়া পর্ণ-কুটীর- 
মধ্যে প্রবিষউ হুইলেন। 


চুরধিংশত্যধিক' শততম সর্গ 1 


ভরত-প্রতিগমন। 
অনন্তর ভ্রাভ-বৎসল ভরত, পাঁছুকা-যুগল 
ম্তকে ধারণ পূর্ববক শক্রত্মের সহিত সমবেত 
হুইয়! প্রহ্ষউ হৃদয়ে রাঁজ-রথে আরো'হুণ করি- 


| লেন। ব্রত-পরায়ণ মহধি বশিষ্ঠ, বাঁমদেব; 


_জাবালি, ও মন্ত্রবিশারদ মন্জ্িগণ, অগ্রে আগ্রে 
| গমন করিতে প্ররৃত্তহইলেন। তাহীরা পবিভ্র- 


তমা মন্দাঁকিনী নদীতে গমন পূর্বক পূর্ববমুখ 
হইয়া মহাগিরি চিত্রকুট প্রদক্ষিণ পূর্বক 
গিরিসানু-স্থিত বিবিধ বিচিত্র ধাতু সন্দর্শন 
করিতে করিতে সৈন্যসমূহে পরিরৃত হইয়া! 
পর্ববতপার্থ দিয়াই গমন করিতে লাগিলেন। 
অনস্তর রঘুকুল-তিলক ন্ুবুদ্ধি ভরত।চিত্র- 
কুট পর্বত হইতে কিয়দূর গমন করিয়া মহর্ষি 
ভরদ্বাজের আশ্রম দেখিতে পাইলেন। তিনি 
সেইপবিত্র আশ্রমে উপস্থিত হইয়া রথ হইতে 
অবতরণ পূর্বক. আশ্রমক্থিত মহর্ষির. চরণ- 
যুগলে প্রণাম করিলেন । মহ্র্ধি জরদাজ প্রহউ 


ঘদয়ে ভরকে কহিলেন, বৎস! তোমার ত 
ৃ চি রা িিনর জামার 


বামারি৭৭: 


পরম-ধার্দিক ভরত, ধর্ণা-রুলল ধীমান 
মহর্ষি ভরদ্বাজের মুখে এই বাকা শ্রাবণ করিয়! 
কহিলেন, তপোঁধন ! এই সমুদায় গুরুগণ, 
মাতৃগণ ও আমি, নির্ধবন্ধাতিশয় সহকারে দৃঢ়- 
নিশ্চয় মহাত্মা রামচন্দ্রের নিকট পুনংঃপুন 
যাচ্ঞা-বাক্যে কছিতে লাগিলাম যে, আপনি 
এক্ষণে অঘোধ্যায় প্রত্যাগমন পূর্বক রাজয- 
শাসন করুন। পরস্ত, হুদৃঢ়-গ্রতিজ্ঞ সত্য-. 
পরায়ণ আর্য্য*রামচন্দ্র,কোন ক্রমেই তাহাতে 
সম্মত হইলেন না; তিনি কহিলেন, আমার 
পিতা কৈকেয়ীর নিকট যে সত্য করিয়াছেন, 
আমি আলস্য-পরিশূন্য হইয়া চতুর্দশ বর্ষ সেই 
সত্য পালন করিব; কোন ক্রমেই তাহার 
অন্যথাচরণ করিতে পারিব না। 
অনন্তর বাক্য-বিশারদ মহাতেজ! মহর্ষি 


বশিষ্ঠ, পরম-ধার্শিক বাক্য-কুশল রামচন্দ্রের 


মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া কহিলেন, 
ধর্াত্যন ! তুমি যেরূপ হ্বদৃঢ়-ব্রত, তাহাতে 
তোমার বাক্য ও সন্কল্পের অন্যথা করা 
কাহারো সাধ্য নহে; পরস্ত এক্ষণে তুমি, | | 
তোমার এই পাছুক'যু্ল প্রদান কর; এই 
পাছুকা-বুগলই. অধুনা রাজমিংহালনে অধি' 
্ান পূর্বক প্রজাগণের রক্ষণাবেক্ষণ করিবে 4 | | 
মহষি বশিষ্ঠ এইরূপ কহিলে মহানুক্ষে | | 
রামচন্দ্র পূর্ববুখবর্তী হইয়া, রাজ্যবরক্ষায | 
নিমিত স্বগঠিত নির্খবল পাছুকা-যুগল আমাকে 
প্রদান করিলেদ। অনন্ত্রর আমি য্থান্ধা 
রামচন্রের । অনুস্াস্মনুসারে দেই পৰি 
পাছুকা-মুখল গ্রহণ পূর্বা্চ প্ীতিনিযূত হয, 


..এ | এক্ষণে অযোধ্যায় গমন রুরিকেছি। ... 








5 ৪০৮২৮7 
অধোধাকাও। 


৪5 





(| ভাদশ শুভ সংবাদ শ্রবগ করিয়া কছিলেন, 
পুরুষসিংহ!: তুমি যেরূপ দচ্চরিত ও হপ্ীল, 
তাহাতে এই ব্যাপার তোমার পক্ষে অন্ভূত 
নছে। বৃষ্িঞ্জল যেরূপ নিষ্সেই অবস্থিতি করে, 
সেইযূুপ সরলতা-গুধ তোমাতেই অবস্থান 
করিতেছে;তুমি সাক্ষাৎ ধর্মন্বরপ। তোমাকে 
পুত্রবূপে প্রাপ্ত হইয়া মহাভাগ মহারাজ 
দশরথ খণ হইতে যুক্ত হইয়াছেন। খহীর 
ঈদৃশ-অলোক-সামান্য-গুগ-সম্পন্ন পুত্র বিদ্য- 
মান রহিয়াছেন, তাহাকে কোন ক্রমেই মৃত 
বলা যাইতে পারে ন!। 


মহাপ্রাজ্ঞ মহর্ষি ভরদ্বাজ এইরূপ প্রিয় |. 
বাক্য কহিলে রাজকুমার ভরত তাহার চরণে 


প্রণাম পূর্ববক কৃতাঞ্জলিপুটে বিদায় প্রার্থনা 
করিলেন। অনন্তর তিনি মহুর্ধিকে পুনঃপুন 
প্রদক্ষিণ ও প্রণাম পূর্ববক মন্ত্রিগণে সমবেত 
হইয়। অযোধ্যাভিমুখে গমন করিতে প্রবৃত্ত 
ইইলেন। ভরতানুগামী সেই হ্ববিস্তীর্ণ সৈন্য- 
সমূহও পশ্চাৎ পশ্চাৎ বহুবিধ যানে, শকটে, 
তুরঙ্গে ও মাতঙ্গে আরোহণ পূর্বক অরণ্য 
হইতে প্রতিনিবৃত্ত হইতে লাগিল । 

[1 খনভ্তর সৈন্যগণ-পরিবৃর্ত কুমার ভরত, 
[| ভ্রততর-উর্দিমালা-সমাকুল! বিশুদ্ব-দলিলা 
11 পরমরমধীয়া ভ্রিপথগামিনী গা সন্দর্শন 
[1 করিলেন। তিনি বদধুবাক্গঘগণের সহিত, নক্র- 
| ষকরমাকুল সেই, ভাগীরখী গার হইয়া 
পৃ্নযের-পুরে উপস্থিত হইলেন । ভরত, শৃঙ্গ- 
মর পুর হইতে অযোধ্যাভিমুখে গমন করিতে 
ইিযিতে দুর হইতেই অযোধ্যা'নগরী সন্দর্শন 





করিয়া! ছুঃখ-সস্তগ ছাদয়ে হুযন্ুফে কিমের 
সারথে! & দেখুন, পুরুষ-সিংহ' মহায়াজ 


বিরহিত্তা 
যায় অকার 


দশরথ ও মহত্ব! রামচন্দ্র 
অযোধ্যা-নগরীর আর 


ূ 


নাই! এ দেখুন, সকল স্থানই নিরানন্দ 17] | 
সকল শ্থানই দীন-তাবাপন্ন ! সমুদায় কাননই [| 


আমি অযোধ্যার ঈদৃশ অবস্থা আর অবলোকন 
করিতে কোন ক্রমেই সমর্থ হইতেছি না। 


পঞ্চ বিৎশত্য ধিক-শততম র্গ। 





ভরতের অযোধ্য-প্রবেশ। 


নির্ধোষ স্যন্দনে আরোহণ পূর্বক গমন 
করিতে করিতে ক্রমশ অযোধ্যায় উপস্থিত 


হইলেন। তিনি দেখিলেন, নগরীর সমুদায় | 


অংশই মার্ডার ও উলৃক সমূহে আবীর্ণ হই- 
য়াছে; মনুষ্যগণ ও বাহনগণ, সকলেই দীন 


ভাবে অবস্থান করিতেছে ; নগরী তিমিরারৃত || 
কুষণপক্ষীয় রজনীর ন্যায় প্রভা-শুন্য হইয়াছে ; | | 


রোহিণীনাধচন্্র রাহ্রস্ত হইলে পরম-শ্োগছা- 
সম্পন্ন! রোহিগী যেরপ প্রগীড়িতা ও হতপ্রভ! 


হয়েন, নাথ-বিরহে এই নগরীরও তৎরালে | ূ 
মেই অবস্থা ঘটিয়াছে) শুক্ষপ্রায় থিরি'নদীর | |. 
জল অন উণ ও কলুষিত হইলে সংসয- | 


গ্রণ ও গ্রাহগণ যেক্পপ এক স্থানে দিলীম 
হইয়া থাকে, এই নগরীস্থিত জনগণ সেই 


রূপ অবস্থাপয় হইয়া! রহিয়াছে) বিহদখণের 


প্রভাবশালী মহাযশ! ভরত, স্গিপ্ধগন্তীর- 


শুন্যপ্রায়!--সমুদায় স্থার্নই নিঃশধদ! সুত 1]. 














. রর র 


আাযায়শ। 





আর পূর্ববের ন্যায় স্থমধুর রষ 'শুনিতে 
পাওয়া যাইতেছে না, সকলেই কর্কশ 
স্বরে রব করিতেছে; তণ্তকাঞ্চন-প্রভা বিধুম- 
রি দ্বারা অভ্যুক্ষিত হইয়া 
পশ্চাৎ নির্বাণ প্রাপ্ত হইলে যেরূপ অবন্থা- 
পন্ন হয়, এই নগরীরও সেইরূপ অবস্থা! 
লক্ষিত হইতেছে; গোষ্ঠ-মধ্য-স্থিতা ধেনু, 
বৃষ-বিরহ্ধিতা হইলে যেরূপ নব ভূগ পরিহার 
পূর্বক উৎকণ্ঠিত ভাব অবস্থিতি করে, 
এই নগরীর অবস্থাও সেইরূপ দৃষ্ হই- 
তেছে? যদি অভিনব মুক্তীমালা, প্রভাকর-কর- 
সদৃশ ও ভ্বলন-শিখা-সদৃশ সমুজ্ছবল ন্থজাতীয় 
মণি বিরহিত হয়, তাহা! হইলে এইু সময় 
তাহার সহিত এই নগরীর সৌসাদৃশ্য হইতে 
পারে )  পুণ্যক্ষয়-নিবন্ধন সহসা নভোমগুল 
হইতে মহীমগ্ডলে' তারকা নিপতিত হইলে 
যখন তাহার: প্রত! বিদুরিত হয়, তৎকালে 
তাহার সহিত এই নগরীর উপম! দেওয়া 
যাইতে পারে ; বসস্তাবসানে মধুমত-মধুব্রত- 
নিনাদিত বিকসিত-কুহ্থম-স্থশোভিত অপুর্বব- 
দর্শন রন-লতা, ভ্রুম-পমুণ্খ দাবাগ্নি দ্বারা দগ্ধ 
হইলে যেরূপ অবস্থাপন্ন হয়, তৎকাঁলে এই 
মগরীরও সেইরূপ অবস্থা ঘটিয়াছে ) বাগিঙ্গয- 
জীবী জনগণ শোকাকুলিত হুইয়। সমুদায় পণ্য 
জুব্য নিভৃত ্ছানে' একত্র করিয়া রাখাতে, 
্রচ্ছনন-চন্দ্রনক্ষত্র জলধর-পটল-সমাচ্ছাদিত 


মতোমগ্ডলীর যেরূপ বআবন্ছা! দৃষ্ট হয়, এই. 


নগ্ররীরও সেইরূপ অবস্থা লক্ষিত হইতেছে; 
[ ইরাপারিগণ। খানতুমি পরিত্যাগ করিলে 








এ] 1 মদিয়া- ু্য উট ্ ও ইত 


বিকী্ণ থাকিলে সেই অসংস্কত পানভূমি যেরূপ 
শোভা-শুন্য হয়, এই নগরীও সেইরূপ শোভা- 
বিহীন হইয়া পড়িয়াছে; প্রপা (পানীয় শালা) 
জলশৃন্য ও ভগ্ন হইলে সেই পরিত্যক্ত স্থান 
যেরূপ বৃক্ষপত্র-সমারৃত ও রুক্ষ হইয়া থাকে, 
এই নগরীরও সেইরূপ ছবস্থ। হইয়াছে) 
ংগ্রাম-কালে যে বিশাল মৌব্বার মহাশব্দে 
দিগ্িগন্ত পরিপূরিত হইত, তাহ বিপক্ষ- 
বাণ দ্বারা ছিন্ন ও শরাসন-চ্যুত হইয়! ভূতলে 
নিপতিত থাকিলে যাদৃশ অবস্থাঁপন্ন দৃষ্ট হয়, 
এই অযোধ্যা-নগরীও অবিকল সেইরূপ অব- 
স্থায় পতিত রহিয়াছে; সংশ্রাম-বিশারদ 
বীরপুরুষ কর্তৃক পরিচালিত তুরঙ্গ-কিশোরী, 
অসামধ্য-নিবন্ধন সহসা পরিত্যক্ত হইলে 
উহা! ভাণ্ড (অশ্বলজ্জা) বিরহিত হুইয়! যেরূপ 
অবস্থাপন্ন হয়, এই অযোধ্যা পুরীরও সেই- 
রূপ অবস্থা ঘটিয়াছে ; বহুবিধ মহামতস্য ও 
কুর্ম-সমূহে পরিৰৃত বাঁপী শুক্ব-সলিলা, ছিন্ন- 
ভিন্না ও উত্পল-শূন্যা হইলে যেরূপ অবস্থা- 
পন্ন হয়,এই অযোধ্যানগরীরও অবিকল সেই- 
রূপ অবস্থা হইয়াছে; পরম-বন্দর পুরুষের 


ছুঃখ-সন্তপ্ত গা্র'যষ্থি. ভৃষণ-বিরছিত ও অন্ু- 


লেপন-শৃন্য হইলে তাহার যেদ্ধূপ শোচনীয় ৃ 
অবস্থা! দৃষ্ হয়, এই নগরীও সেইরূপ আকার |. 
ধারণ করিয়াছে ; বর্ষাকাল্লে খরতর-দিবাকর- |. 


প্রভা, নীললীমুত'মগুলে প্রবিষউ ও...প্রচ্ছল়, |. 


হইলে যে়প খবস্থাপর্ন হয, এই: শয্যা 1. 
নগরীয়ও লেইয়প অবগ্থা হইয়াছে ।.. পৃ 

অনন্তর রগণস্থিত হপয়থ-তনয় রা: 
ভরত) কপ্থস্ঙ্গায়ব-কষার্য্যে নিযুক লারধি 















হ্ুমন্ত্রকে কহিলেন, সৃত! পূর্বে এই অযোধ্যা 
1 নগরীতে যেরূপ বহুদুর-বিস্তীর্ণ গম্ভীর গীতধ্বনি 
ও বাদ্যধ্বনি সর্ববদ] আ্বণ-গোচর হইত,এক্ষণে 
তাহার কিছুই শুন! যাইতেছে না! পূর্বে উত্তম 
অলঙ্কারে 'অলঙ্পুত অপূর্ধব-পরিচ্ছদ্র-হ্ব শোভিত 
তরুণ জনগণ গমনাগমন করাঁতে এই মহা- 
পথের যেরূপ শোভ! দৃষ্ট হইত, এক্ষণে 
তাহার কিছুই লক্ষিত হইতেছে না! এক্ষণে 
পূর্বের ন্যায় বারুণী-মদগন্ধ, মীল্যগন্ ও বছু- 
দূর-বিস্তীর্ণ ধৃপ অগুরু প্রভৃতির সদগন্ধ, কিছুই 
অনুভূত হইতেছে না! 

সৃত ! আর্ধ্য রামচন্দ্র অরণ্য-গমন করি- 


য়াছেন বলিয়া এক্ষণে এই নগরীতে রথ যান |, 
প্রভৃতির নির্ধোষ, স্নিগ্ধ তুরঙ্গ-নিম্বন, অথবা | 


স্বদীর্ঘ ম্ত-মাতঙ্গ-নিনাদ কিছুই শ্রস্ত হই- 
তেছে না! আর্য রামচন্দ্র বনগমন করিয়া 
ছেন বলিয়] শৌক-সন্তপ্ত বিলাসিগণ ও বিলা- 
সিনীগণ পর়ম-রমণীয় অভিনব কুম্থমমাল। 
উপভোগ করিতেছে না) চন্দন অগুরু প্রভৃতি 
সুগন্ধ ভ্ুধ্য উপভোগেও প্রবৃত্ত হইতেছে না ! 
এক্ষণে কোন যনুষ্যই' বিচিত্র মাল্য ও 
অপূর্ব্ব বিভূষণে বিভূষিত হইয়া নগরের 
বহির্ভাগে গমন করিতেছে না! সারথে! 
রামচন্দ্রের শোকে একাস্ক কাতর এই নগর 
1 উৎসবশপুন্য হইয়াছে 1-যোধ হইতেছে, এই 
(অযোধ্যা পুরীর সমুদয় শোভাই আমার 
আতার সহিত গমন করিয়াছে! এক্ষণে এই 
[পুরী বৃ্টিধারা-সমাকুল শারদীয় রজনীর ন্যায় 


পোসা-বিহীন হইয়া পড়িয়াছে ! হায়! করে 


অহোৎসবের সহিত আমার ভ্রাতা এই নগরে 


৩৪৩ 


পুনরাগমন: করিবেন !. কবে আর্ঘ্য রাষচক্ছ 
এই অযোধ্যাতে উপস্থিত হইয়া নবোদিভ, 
গ্রীষ্মকালীন মেঘের হ্যায় রি হর বর্ধম 
করিবেম ! | 

ঃখার্ভ-হৃদয় ভরত, রি সহিত এই 
রূপ কথোপকথন করিতে করিতে অযোধ্যা 
পুরীতে প্রবিষ্ট হইয়াই টসংহ-বিরহিত গিরি- 
গুহার ন্যায় মহারাজ-বিরহিত মহারাজ-ভবনে 
অশ্ত্রে গমন করিলেন । 


শা 


বড়বিৎশত্যধিক শততম বর্গ । 





নন্দিগ্রাম-গমনের প্রত্তাব | 


অনন্তর দৃঢ়-সংকল্প রাজকুমার ভরত,মাঁভৃ- 
গণকে অন্তঃপুরে রাখিয়] 'সমুদধায় গুরুগণকে 
আহ্বান পূর্বক কহিলেন” গুরুগণ ! আমি 
আপনাদের নিকট প্রার্থনা করিতেছি, আপ- 
নার! সকলে আমার প্রতি অনুমতি করুন, 
আমি নন্দিগ্রামে গমন করিব, এবং রাচক্দ্র- 
বিরহে আমি সেই শ্যানেই অবস্থিতি করিয্সা 
ভাহার ন্যায় সমুদায় দুঃখ ও কষ্ট সহা করিব । 
দেখুন, পিতা স্বর্গ গমন করিয়াছেন ; এক্ষণ- | 
কাঁরআমার গুরু রামচন্দ্র বনে বাস করিতে-: 
ছেন; আমি আর্ধ্য রামচন্দ্রের প্রতীক্ষায় 
নন্দিগ্রামেই থাকিয়া! এই রাজ্য পালন করিব । 

মহাত্মা ভরতের মুখে 'ঈীদূশ '$ভবাক্য | 
শ্রাবণ করিয়া মহর্ষি বশিষ্ঠ প্রদ্ছৃতি স্ত্িগণ 
কহিলেন, স্বাঝরুমার ! : তুমি প্রাতুন্াৎসল: | 
নিবন্ধন যেরূপ ধাক্যকছিতেছ, তাহা ভোগা: 
রই অনুপ ও অভীব শ্লাধনীয় থইতেছে।.. 














৩৪৪ 


রাষায়ণ। 





1 বৎস! তুমি ভ্রাতৃ-বাৎসল্য নিবন্ধন ভ্রাতৃ- 
সৌহার্দে অবস্থান করিয়া আধ্য-নিষেবিত 
পথে অগ্রসর কূইতেছ, এ বিষয়ে কোন্‌ ব্যক্তি 
না তোমার প্র্ঠি সম্মতি প্রদান করিবে! 

মহানুভব ভরত, মন্ত্রিগণের মুখে তাঁদৃশ 
মনোমত প্রিয়-বাক্য শ্রবণ করিয়৷ সাঁরথিকে 
কহিলেন, হমন্ত্র! এক্ষণে আপনি আমার রখ- 
যোজন! করুন। 


ঞ 
পপ 


 অপ্তুবিৎশত্যধিক-শততম সর্গ | 


০০ 


নন্দিগ্রাম-নিবাস। 


৪ 


_ মহামুভব ভরত শক্রদ্দের সহিত সমবেত 


হইয়া প্রহ্থষট বদনে মাতৃগণকে প্রণাম পূর্বক 
পথে আরোহণ করিলেন। অনন্তর তাহার! 
মন্ত্রিগণ ও পুরোহিতগণে পরিবৃত হইয়া পরম- 
প্রীত হৃদয়ে রথায়োহণে গমন করিতে লাগি- 
লেন। বশিষ্ঠ প্রভৃতি গুরুগণ নন্দিগ্রামে 
গমন করিধাঁর উদ্দেশে পূর্ববমুখ হইয়া অগ্রে 
অগ্রে চলিলেন। রথ-তুরঙ্গ-মাতঙ্গ-সমাকৃল 
আহত সৈন্যগণ ও পুরবাসিগণ ভরতের 
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল । ভ্রাতৃ- 
বসল ধর্্মাত্মা ভরত রথে উপবেশন পূর্বক 
রামচজ্দ্রের পাছুকা-যুগল লইয়া নন্দিগাষে 
গমন করিলেন। 
রাজকুমার ভরত অনভিবিলগ্ছেই নন্দি- 


গ্রামে প্রবিষ্ট হইয়া রথ হইতে গ্মবতরণ 


পূর্বক গুরুগণকে কহিলেন, গুরুগ্বগ ! আমার 
জ্যেষ্ঠ ভাতা রামচন্দ্র ্ রাজ্য, জামার 


নিকট ন্যাস স্বরূপ রাখিয়াছেন। ভীহার এই | 
গুভ-দর্শন পাছুকা-যুগলই এই রাজ্যের যোগ- 
ক্ষেম ও রক্ষণাবেক্ষণ করিবেন । 

অনস্তর ছুঃখ-সম্তণ্ড মহান্ুভব ভরত, রাঁম- 
চন্দ্রের পাহুর্কা-যুগল মস্তকে ধারণ করিয়া 
প্রকৃতি-মণ্ডলকে কহিলেন, তোমরা এই 
পাছুকা-যুগলের উপর শুভ রাজচ্ছত্র ধারণ 
কর; এই সমলঙ্কৃত পাছুকা-যুগলই এক্ষণে 
রাজ্য শাসন করিবেন। মহাত্া রামচজ্ছ্র যে 
পর্য্যন্ত অরণ্য হইতে প্রত্যাগমন না করেন, 
সেপধ্যন্ত আমি ভ্রাতৃ-সৌহার্দ নিবন্ধন নিক্ষেপ 
স্বরূপ-ন্যাস স্বরূপ এই ভ্রাভৃ-রাজ্য পালন 
করিব । রামচন্দ্র যখন প্রত্যাগমন করিবেন, 
তখন আমি তাঁহার চরণযুগলে এই পাছুকা- 
যুগল পরাইয়। দিয়া প্রীত হৃদয়ে সন্দর্শন 
করিব। সেই সময় আঁমি আর্ধ্য রামচন্দ্রের 
ন্যাসম্বরূপ এই রাজ্য আর্ধ্য রামচন্দ্রের নিকট 
প্রত্যর্পণ পূর্বক, ভার-মুক্ত হইয়া! চিরকাল গুরু- 
নিদেশবত্তী ও জ্যষ্ঠ ভ্রাতার আজ্ঞানুবর্তা 
হইয়াথাকিব। আমি যে দিন আর্য রামচন্দ্রের | 
ন্যাসম্বরূপ এই রাজ্য ও পাদুকান্বয় তাহাকে | | 
প্রত্যর্পণ করিব, সেই দিন আমার সমুদায় |. 
মনের ব্যথা বিদূরিত হুইবে। যে দিন খআর্ধ্য | 
রামচন্দ্র রাজ্যে অভিষিক্ত হইবেন, এবং যে |. 
দিন আধ্য রামচজ্্রকে : রাজসিংহাসনে উপ- ||. 


1 বিষ দেখিনা প্রজাগণ প্রহ্উ ও প্রশমিত | | 


হইবে, সেই দিনই আমার ানদ্দ ও প্রীতি 
রাজ্যভোগ অপেক্ষা চতুর্ণ পরিবর্ধিত হইয়া 
উঠ্টিষে ) 2 
8888828 এ 





অয়োধ্যাকাও 1 


মহানুভব মহাষশা ভরত, কাঁতরভাবে 
এইরূপ বিলাপ করিতে করিতে নন্দিগ্রামে 


অবস্থান পুর্ববক, মন্ত্িগণ কর্তৃক সম্মানিত, 


হইয়! রাজ্য-পাঁলন করিতে আরম্ত করিলেন। 

: ভ্রাতুবচনকারী গুরু-বৎসন্প প্রতিজ্ঞা-পারগ 
দৃঢত্রত প্রীমান ভরত, রামচন্দ্রের আগমন- 
প্রত্যাশায় ব্ধল জট! চীরচীবর প্রভৃতি মুনি- 
বেশ ধারণ পূর্বক সৈন্যগণে পরিরৃত হইয়া 
নন্দিগ্রামে কাতর হৃদয়ে বাম করিতে লাগি- 
লেন। তিনি আর্ধ্য রামচন্দ্রের পাছুকা-যুগলকে 


(৮ 


৩৪৪ 


রাজ্যে অভিষিক্ত করিয়া স্বয়ং পার্থবরত 
হইয়া বালব্যজন ধারণ করিলেন। অন- 
স্তর যাহা কিছু রাজকার্ধ্য উপস্থিত. হইতে | 
লাগিল, তৎসমুদায় এঁ অভিষিক্ত 
পাছুকা-যুগলের নিকট নিবেদন করিতে আরস্ত 
করিলেন। 

অন্ভুত-কন্ম-পরায়ণ রামচন্দ্র যে পর্য্যস্ত 
নন্দিগ্রামে প্রত্যাগমন না করিলেন, সে 
পরধ্যস্ত মহাত্মা ভরত এইরূপেই কালার্তি 
পাত করিতে লাগিলেন । 


অযোধ্যাকাও্ড সমাপ্ত । 








পপপিশীশিিপিপপিপাপিসিসপিশিপি সস 


অধোধাকাণড। 


না করি--কাল-কবলে নিপতিত না হই, 
আপনি তাহা করুন; আপনি আমার প্রতি 
কৃপা! করিয়৷ পৃথিবী-মণ্ডলের পালন-ভী'র গ্রহণ 
করুন। 

ভ্রারতুবপল ভরত, এইরূপে রামচক্দ্রের 
হরণতলে মস্তক স্থাপন পূর্বক যদিও কাতর- 
1 ভাবে পুনঃপুন প্রার্থনা করিতে লাগিলেন, 
যদ্দিও তিনি তাহাকে প্রসঙ্গ করিবার নিমিত্ত 
নানাপ্রকার উপায় অবলম্বন করিতে লাগি- 
লেন, তথাপি পিতৃসত্য-পালনে দৃঢ়-গ্রতিজ্ঞ 
মহাসত্ব মহাত্ম!। রামচন্দ্র কোন ক্রমেই প্রত্যা- 
গমন করিতে সম্মত হইলেন না। 

স্থবিচক্ষণ মন্ত্রিগণ, ব্রাহ্মণগণ ও প্রজাগণ 
দৃঢ-গ্রতিজ্ঞ রামচন্দ্রের অন্ভুত সথৈধ্য ও. অদ্ভুত 
মত্যনিষ্ঠা অবলোকন করিয়া দুঃখিতও হুই- 
লেন, আনন্দিতও হইলেন। রামচন্দ্র অযো- 
ধ্যায় প্রতিগমন করিবেন না, চিন্তা করিয়া 
তাহাদের দুঃখের পরিসীমা থাকিল না; 
পরস্ত তাহার স্থির-প্রতিজ্ঞত। ও সত্য-সন্ধতা 
অবলোকন করিয়া তাহারা অপার আনন্দ- 
পারাবারেও নিমগ্ন হইলেন। 


লস 


গঞ্চরশাধিক-শততম সর্গ। 
||  ভাতৃধংসল ভরত পুনর্ধবার এইকপপ 
বলিতেছেন দেখিয়া, ভরতাগ্রজ শ্রীমান রাষ- 








জজ 'র্বররগকে যু প্রন পূর্বক 


৩২৯ 


মহারাজ দশরথ হইতে কৈকেয়ীর গর্ভে জম্ম 
পরিগ্রহ করিয়াছ, তোমার মুখ দিয়া যে 
এরূপ বাক্য নিংস্থত হই তাহা আশ্চধ্য 
নছে। পরস্ত বদ! রববকাঁলে মহারাজ যখন 
তোমার জননীকে বিবাহ করেন, তখন, তীহার 
গর্ভে যে সন্তান হইবে, তাহাকে তিনি রাজ্য 
প্রদান করিবেন বলিয়া প্রতিশ্রচত হইয়া. 

ছিলেন। অনন্তর একদ| দেবাস্থরের সংগ্রাম- 
কালে প্রভাবশালী মহারাজ তোমাঁর জননী- 
কৃত শুঙাধায় পরিতুষ্ট হইয়া ুইটি বর প্রদান 
করিতে অঙ্গীকার করিয়াছিলেন। 'তোমা'র 
জননী যশন্বিনী বরবর্ণিনী মাতা! কৈকেয়ী 


.সম্প্রনিত মহাঁরাজকে সেই বরছয় স্মরণ করা- 


ইয়া দিয়! প্রার্থনা] করিলেন যে, মহারাজ ! 
আপনি আমাকে যে দুইটি বর দিবেন, অঙ্গী- 
কার করিয়াছিলেন, তশ্মধ্যে একটি বরে কুমার |. 
ভরতকে রাজ্য প্রদান করুন ও দ্বিতীয় বরে 
রামচন্দ্রকে নির্ববাসন পূর্বক বনে পাঠাইয়া 
দিউন। 

পুরুষ-সিংহ ! আমি মাতা কৈকেয়ীর 
সেই বর-অনুসারে মহাত্মামহারাজের আজ্ঞা- 
ক্রমে চতুর্দশ বৎসরের নিমিত্ত বনবাসে প্রবৃত্ত 
হইয়াছি। আমি পিতার সত্য-পালনে প্রবৃত্ত 
হইয়া লক্ষণ ও সীতার সহিত এই স্থানে 
শগমন পূর্র্বক এই ভীষণ দুর্গম অরখ্যে অব- 


স্থান করিতেছি। তুমিও অবিলঘ্বে রাজ্যে | | 
অভিষিক্ত হইয়া সত্য-সন্কল্প 'পিতাকে সত্য- | | 


বাদী কর। ধর্মজ্ঞ! তুমি আম্ণর প্রীতির ] 
নিমিত্ত প্রভাবশালী মহীরাজকে াধ্যা কৈকে:: 
মীর ধণ হইতে মকর কর) পিতাকে! ধার || 











£. ু ৃ ৩২২ 


কর; যাহাতে তোমার জননী আনন্দিত 
হয়েন, তছ্িষয়ে ঘত্বুবান হও। 

ভ্রাত! পূর্বধ্কালে গয় নামক যশ্বী অস্থর 
যে সময়ে গয্াঠক্ষত্রে যজ্ানুষ্ঠান করেন, 
সেই সময়ে পিতৃলৌকের উদ্দেশে এই শ্রুতি 
কীর্ভন করিয়াছিলেন যে, সন্তান ' পুন্নামক 
নরক হইতে পিতাঁকে উদ্ধার করে, এই 
কারণে স্বয়ং স্য়ভূ, তাহার পুত্র” এই নাম- 
করণ করিয়াছেন ; গুণবাঁন বহুশ্রচ্ত বহুদর্শী 
বহু পুত্র কামনা কর! কর্তব্য; কারণ তাহা- 
দের মধ্যে কোন না কোন ব্যক্তি কোন না 
কোন সময়ে গয়ায় গমন করিয়। পিগুদাঁন 


হইতে উদ্ধার করিয়1 থাকে । অতএব বৎস! 
এক্ষণে তুমি পিতাকৈ নরক হইতে উদ্ধার 
কর, অন্যথাচরণ করিও না। 

মহাত্ন ! তুমি শক্রস্গের সহিত ও এই 
সমুদ্দাঁয় ব্রা্মণগণের সহিত অযোধ্যায় প্রতি- 
গমন পূর্বক রাজ্যে অভিষিক্ত হইয়া যাহাতে 
প্রজাগণের অনুরাগ-ভাজন হইতে পার, তদ্‌- 
বিষয়ে যত্ববান হও; আমিও কাল-বিলম্ব না 
করিয়া বৈদেহীর সহিত ও লক্ষণের সছিত 
দগ্ডকারণ্যে প্রবিউ.হইতেছি। 

জাত! তুমি অযোধ্যা-নগরীতে গমন 


1 দণ্ডকারণ্যে প্রবেশ পূর্বক বনা মৃগগণের 





করিতে পারে। এইরূপ অন্যান্য রাঁজর্ধি-; 
গ্রণও বলিয়াছেন যে, পুন্রই পিতাকে নরক | 


পুর্ববক মনুষ্যগ্রণের অধিপতি হও; আমিও 


অধীশ্বর হইতছি। এক্ষণে তুমি প্র হৃদয়ে 
|; অযোধ্যা নগরীতে প্রবেশ কর; "আমিও: 
17 এপাস্ত হাদয়ে দুকারণ্যে প্রধিউ হইঘ। 





রামায়ণ। 





দিনকর-কর-বিনিবারক ছত্র, তোমার মস্তকে 
শীতলচ্ছায়! গ্রদান করিবে; আমিও বন্য-বৃক্ষ- 
সমুদায়ের 'অতি-শীতল-চ্ছাঁয়৷ আশ্রয় করিব। 
সর্ধ্ব-কার্ধ্য-কুশল হ্থমিত্রানন্দন শক্রত্ম তোমার 
এবং লক্ষ্মণ আঁমার প্রধান মন্ত্রী ও সহায় 
হইবে । 'এইরূপে আমর! চারি ভ্রাতা এক- 
বাক্য হইয়া মহারাজকে সত্যে প্রতিঠিত 
রাখিব ; ভাত! বিষ হইও না। 


যোড়শাধিক-শততম সর্গ। 





জাবালি-বাক্য ৷ 


এইরূপে মহানুভব রামচন্দ্র অযোধ্যায় 
প্রতিগমনে একান্ত অনিচ্ছু হইলে, মহারাজ 
দশরথের প্রিয়তম, সর্ববশাস্ত্রজ্ঞ, তর্ক-বিশারদ, 
নৈয়ায়িক পণ্ডিত জাবালি, ধর্মজ্ঞ হইয়াও 
ধর্্মবিরুদ্ধ বচনে, ভরতকে আশ্বাম প্রদান 
পূর্ববক, ধর্্মলীল রামচন্দ্রকে কহিলেন, রাঁম- 
চন্দ্র! ভুমি এক্ষণে তপস্থী হইয়াছ বলিয়া 
তোমার বুদ্ধি প্রাকৃত মনুষ্োর ম্যায় গর্হিত 
ও অনর্থমূলক হওয়া! উচিত নহে। নরনাথ! | 
পিতার বাক্য যতদূর পালন করা উচিত, || 
যতদুর তোমাতে সন্তাবিত হইতে পারে, [. 
তাহা তোমার সম্পূর্ণ কর! হইয়াছে; তুমি 
যখন পিতার বাঁক্যানুসাঁরে 'এই বনে আঁলি- 
যাছ, তখন তাঁহাতেই সমুদ্ধায়ই হইয়াছে। 
নির্ব্রেদ দ্বারা উদ্দীপিত হইয়া পুনর্বার 


রীবতা অবলম্বন কয়া তোমার উচিত নহে 














রাঁমায়ণ। 








স্পা (89 
অরণ্যকাণ্ড। 
প্রথম সর্গ। অধুনা খধিগণকে এরূপ উদ্বিগ্ন দেখিতেছি ৃ 
কেন? আমার চরিব্র-সম্বদ্ধে কি কোন প্রকার 
ভাবান্তঘ্ব লক্ষিত হইতেছে ? অথবা, তাহারা 
 ভাপস-বাক্য। 


মহান্ুভব ভরত প্রতিনিরৃত্ত হইলে, দৃঢ়- 
ব্রত রামচন্দ্র সেই তপোবনেই বাস করিতে 


| লাগিলেন। ্ষিছুকাল পরে তিনি লক্ষ্য করি- 


| লেন, এ অরণ্য-নিবানী ধষিগণ সকলেই উদ্দিন 


হইয্লাছেন। ইতিপূর্বে যে সকল ধাষি তাহাকে 
আশ্রয় করিয়া হুখে ও নিরুদ্ধেগে বাস করিতে- 
(ছিলেন; তিনি দেখিলেন, তীহারা সকলেই 


1 নিতান্ত ব্যাকুল হইয়াছেন তাহাকে দর্শন 


[ করিলেই তাহারা শঙ্কিত হইয়া নয়ন-সঞ্চালন 


ওজ্রকুটা-ভঙ্ পূর্ববক সৃছুম্থরে পরস্পর কথোপ- 
কখন করিতে থাকেন । তীহাদিগের তাদৃশ 


উদ্বেগ দর্শন করিয়া রালচন্দ্রের আশঙ্কা হুইল. 


যে,হযত তাহার নিজেরই কোন রূপ অন্যা- 
মাচরণ হইয়া থাকিবে । তখন তিনি কৃতার্জলি- 
পুটে কুূদপতি* খাদিকে 'ক্হিলেন, তগবন ! 


। “ ১ এখানে কুলগতি'দঝের আর্য আরামস্থা্মী। * 


৪ 


|) « 


কি দেখিয়াছেন যে, আমার র অনুজ লক্ষ্মণ 
প্রমাদ বশত এরূপ কোন আচরণ করিয়াছেন, | 
যাহা তাহার ন্যায় মহাত্বার কর্তব্য নহে? | 
কিংবা, গুরুশুআষা-পরায়ণা পতিপ্রাণা জনক- 

তনয়৷ মীতা কি আপনাদ্িগের পরিচর্ধ্যা- 

কার্য্যে কোন প্রকার স্ত্রীজনের অনুচিত অনু | 
ান করিয়াছেন ? 1 


রামচন্দ্রের বাক্য শ্রবণ করিয়া, তপস্যা, বা. 


সর্বস্ব তাপসগণ পরস্পর পরামর্শ করিক্লা |. 


াহাকে কোন প্রত্যুততরই প্রধান করিলেন ||. 


না। তখন, তপস্যা দ্বারা সংযতেজির জরা- 1]. 
ক্রাস্ত তাপদ-বৃদ্ধ কুলপতি, কম্পিত কলেবয়ে 
সর্ধবভূতামুকম্পা-পরায়ণ রামচন্দ্রকে কহি- 
লেন,ভদ্র! আমরা! কোন দিন তোমাক্স কিছু- 
মাত্রও গর্িতাচরণ দেখিতে পাই নাই? তি 
হপস্থিজনের প্রাতি তপন্বীর ন্যারই বাধ 
সন্রারহার করিয়া থাক। রর এ টি 


ক 








এরূপ একজন খধিও নাই, যিনি 'তোমার 
সদাচার-পরায়ণ দীর্ঘায়ু ভাতা লক্ষণের সদা- 


চারে সম্তষন/হন। লক্ষ্মণ এবং তুমি আমা-. 


দিগের প্রতি গুরুর ন্যায় গৌরব করিতেছ। 
কল্যাণী বিদেহ-নন্দিনীর চরিত্র অতীব পবিত্র; 
তিনি বিখ্যাভ মহাবংশে জম্ম পরিগ্রহ করি- 
| স়্াছেন ; বৎস! তাহার চপলতার সস্তা- 
| বনা কি! বিশেষত আমরা তপন্বী; আমা- 
দিগের প্রতি তিনি যে' কোন রূপ অনুচিত 
ব্যবহারে করিবেন, তাহার কিছুমাত্রও সম্তা- 
বন! নাই । বৎস প্রিয়দর্শন ! আমরা তোমার 
1 নিমিত উদ্বিগ্ন নহি; সম্প্রতি রাক্ষসদিগের 
জন্যই এই সকল তপশ্থীদিগের ভয় উপস্থিত 
| হইয়াছে । রাক্ষলগণ উৎগীড়ন করিতেছে 
বলিয়াই ইহারা ভীত ও ব্যথিত হইয়া পরস্পর 
সেই কখারই আন্দোলন করিয়া থাকেন। 
রাঘব ! রুধিরপায়ী বিবিধ প্রকার হিংত্র 
জন্ত, ও নানারূপী নরমাংসভোজী অনেক 
রাক্ষদ এই মহারণ্য-মধ্যে বসতি করে। এ 
রাক্ষসেরা স্প্রতি এই মহারণ্যে বহুধিধ 


|| দৌরাত্ম্য করিয়া জনস্থান-নিবাঁসী তপস্থী- 


দ্িথকে বিনাশ করিতেছে; অতএব, রঘুনন্দন ! 
| ভূমি তাহার প্রতিবিধান কর। বন হইতে ফল 
| ফুল আহরণ করিবার মহ্ষিদিগের এই পথ; 
| 1 এই' পথ দিয়াই মহর্থিগণ অতি মিবিড় বনে 

| শ্রষেশ করিয়া থাকেন। রাম! সম্প্রতি এখানে 
রাধণের কনিষ্ঠ ভ্রাতা খর নাষে রাক্ষস এই 
জনদ্ছানবাসী আমাদিগের মকলকে ই অত্যন্ত 
। ব্যাতিত্যস্ত করিয়া তুলিয়াছে। সে দুষ্ট-সবভাব, 
লংখদনিগযী/কুরপ্রকৃতি ও অতিশয় রলবান) 


11 40৭ 5) 


তাহার হৃদয়ে কিছুমাত্র ভয় নাই। তাহার |. 
অনুচরবর্গও অত্যন্ত দর্পিত। বস! তোমায় 
সে দেখিতে পারে না। যে অবধি তুমি এই 
আশ্রমে আসিয়! বসতি করিয়াছ, সেই অবধি 
রাক্ষসের! তাঁপসদ্দিগের প্রতি অত্যাচার আরস্ত 
করিয়াছে । তাহার! বিরূপাকৃতি ও অশুভ- 
দর্শন; তাহার! ভ্ুরতানিবন্ধন ত্রাসজনক 
বিবিধ উগ্র মুর্তি ধারণ করিয়া অতিবীতৎস 
রূপ প্রদর্শন করে। পুরুষ-শ্রেষ্ঠ ! তাপদজনের 
প্রতি নানাপ্রকার অপবিত্র পদার্থ নিক্ষেপ 
করিয়া এ দুষ্ট ছুরাচারের। প্রাণ-দংহারের ভয় 
দেখায়। এ নিদারুণ বিকৃত-দর্শন রাক্ষসেরা 
গহন বনে ও আশ্রমের প্রান্তভাগে লুক্কায়িত 
থাকিয়। তপস্বীদিগ্রকে ভয় দেখাইয়া আমোদ | 
করে। তাহার জ্রুক জব প্রত্ৃতি 'যঞ্ঞ- 
সামস্ত্রী সকল দূরে নিক্ষেপ, হোমের পবিভ্র 
ঘত দুষিত, এবং শোগিত বর্ষণ দ্বার! বলির 
উপকরণ সামগ্রা লকল নষ্ট করে। এ অবি- | 
শ্বত্তেরা, বিশ্বস্ত ও একাগ্র ভাবে তপঃসাধন- 
নিরত তাপসদিগের কর্ণমূলে আদিয়! সহসা | 
বিকট ও ভীষণ চীৎকার করে। তপস্থিগ্প অতি |. 
সাবধানে থাকিলেও এ হ্বদারুণ রাক্ষমের! |. 
হোমকালে তাহাদের কলস, পুষ্প, সমি্ত রা ূ 
কুশ লইয়া প্রন্থানকরে। : 7৮7] 
এ দকলছুরাত্থারা প্রতিআাবমেপ্রেশ 1. 
করিতে আরস্ত করিয়াছে দেখিয়া ভীগসগাণ |. 
উৎকঠ্ঠিত হইয়া তোমার সহিত অন্য বনে 
যাইবার নিমিত মন্্রণ। করছেন । আতর 
রামচন্দ্র! উহারাপীফিগের পাপের উপর 


কোন হানি ধরিনার .প্ই, আদরা এই |. 


্ $ ৭ সাং ? 








অরণ্যকাণ্ড। 





[| 





আশ্রম স্থান পরিত্যাগ করিব। এই স্থানের 
অনতিদুরে এক হৃন্দর বন আছে; তথায় 
বিবিধ প্রকার ফল-যুল প্রচুর পরিমাণে প্রাণ্ড 
হওয়া যায়। এ বনে বনুকালের এক আশ্রম 
আছে ; চল, আমরা তোমার সহিত সেই 
আশ্রমে যাইয়া বসতি করি। বতন ! অতঃ- 
পর খর তোমার প্রতি নিতান্ত ছূর্ব্যবহার 
করিলেও করিতে পারে ; অতএব যদ্দি তোমার 
বিবেচনা-সিদ্ধ হয়”' তাহা হইলে আইস, 
এই আশ্রম পরিত্যাগ করিয়া আমাদিগের 
সমভিব্যাহাঁরে গমন কর। এখানে আর কাঁল- 
বিলম্ব করা কোন ক্রমেই শ্রেয়স্কর নছে। 


সঙ্গে স্ত্রী রহিয়াছে ; ঈদৃশ অবস্থায় একাকী |. 


এই ক্রুরকর্্মা রাক্ষলদ্িগ্রের নিকটে বাঁ করা 
নিতান্তই যুক্তি-বিরুদ্ধ | রাম ! যদিও রাক্ষম- 
দিগকে তুমি অনায়াসেই বিনাশ করিতে 
পার সত্য, তথাপি তোমার গমন করা উচিত; 
যেহেতু রাক্ষসদিগকে বিশ্বাস করিতে নাই, 


| | তাহার! ছল-চিত্ত ও ছলাম্বেধী। 


' কুলপতি এইরূপ কথা বলিলে রাজপুত্র 
রামচন্দ্র বিবিধ বাক্যে তাহাকে সাস্তবন। 


করিতে লাগিলেন; কিন্তু কিছুতেই অধ্যব- |. 


| 1 সায় হইতে তাহাকে নিবৃত্ত করিতে পারিলেন 
01 মা তিনি রাঘরকে অভিনন্দন, তাহার অভি- 
' | | মতি গ্রহণ ও তাহাকে আশ্বাস প্রদান করিয়া 
নিজ অধীনন্থ মুনিগৃণের সমভিব্যাহারে আশ্রম 
পরিত্যাগ পূর্বক প্রন্থান করিলেন। 

রাম আশ্রম হইতে কিয়দুয় ঘনুগমন 
করিয়া খষিদিগকে নিঘায় প্রদান ও কুল- 
গতিকে সন্ধিযাদন করিলেন। তীহার! 


সকলেই সন্ত হইয়া তাহাকে প্রতিগমন |. 
জন্য অনুমতি :ও কর্তব্য বিষয়ে উপদেশ দান |. 
করিলে পর, তিনি নিজ [বিতর আশ্রমে ৃ 
প্রতিনি্বত্ত হইলেন। ৪ রি 

মুনিগণ সকলেই এককালে আশ্রম পরি-. 


তাাগ করিলে এ আশ্রম-ন্থান শস্য হইয়া! | 


প্রভাহীন ও নিস্তব্ধ হইল; হিং জন্তগণ ও |. 
মৃগ্গগণ ভিম্ন আর কেহই অধিবাসী রহিল! 
ন1; তাহারাঁও নিতান্ত উৎকতভাবে অব- 
স্থিতি করিতে লাগিল। সুতরাং তৎকাঁলে 
এঁ আশ্রম, মৌনব্রতাবলম্ি-ধষিগণ-নিষেবিত 
আশ্রমের ন্যায় প্রতীয়মান হইতে লাগিল। 
ক্ষমতাশালী রাঘব প্রতিনিরৃত্ত হইয়া 
অবধি ধষি-বিরহিত এ আশ্রম পরিত্যাগ 
করিয়। ক্ষণকালের নিমিতও অন্যত্র গমন করি- 


তেন না। তাহার খধির ন্যায় আচরণ দর্শন ]. 


করিয়া, এবং তিনি আমাদিগকে রক্ষ! করিতে 
পারিবেন বলিয়া, ধাহাদিগের বিশ্বাস জন্মিয়া- 
ছিল, তাদৃশ কতিপয়মাত্র মি তাহার অনু- 
গত হইয়া সেই স্থানে বাস করিতে লাগিলেন। 





দ্বিতীয় সর্গ র 


১ 


অননুয়া-বাক্য। 


তপস্থিগণ প্রশ্ছান করিলে পর ধীমান রাঁম- 
চন্দ্র রিবেচনা করিয়া নানা কারণে স্থির করি” 
লেন, এস্থানে আর অবস্থিত করা'উচিত নয়ে। 
এ স্থানে ভরত, মাতৃগণ ও নাগরিকরিগের, 
সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল) তুঁহার 











]1 ৪ রামায়ণ।, 


কয়িলেন। তিনি বলিলেন, বস! ইনিই 
আমার সহধর্িশী অনসুয়া; ইনি কঠোর 
তপম্যা ও অত্যুতকৃষ্ট ব্রত সমুদায়ের অনুষ্ঠান 
করিয়া থাকেন। বৎস! ইনি পূর্বে দশসহত্ 
বসর অতি চুশ্চর তপস্যা করিয়াছিলেন। 
ইহাকে তোমার মাতার ন্যায় জ্ঞান করিবে। 
এক সময়ে দ্শবর্ষকাল অনারষ্টি নিবন্ধন 
যখন সমস্ত লোক নিরস্তর দদ্ধপ্রায় হইতে- 
ছিল, তখন ইনি ফল-মূল হানি ও জাহুবীকে 
পর্য্যস্ত আনয়ন করিয়াছিলেন। দেবকার্য্য- 
সাধনের জন্য তৎপর হুইয়! ইনি দশ রান্তিকে 
এক রাত্রি করিয়াছিলেন।৩ অন্ঘ! ইনি 
তোমার মাতার ন্যায়। সীতা এই সর্ববদ্ভৃত- 
হিত-কার্জিণী ক্রোধ-সম্পর্ক-পরিশূন্া আরর্য্যা 
তপস্থিনীর নিকট গমন করুন ; ইনি পরম 
সিদ্ধা ও সাধ্বী রমণীগণের অগ্রগণ্যা । ৰ 
মহর্ষি অন্রি এই প্রকার কহিলে ধর্মজ্ঞ | | 
রাম, যে আজ্ঞ! ধলিয়া, সীতাকে সম্বোধন | |. 
পূর্বক কহিলেন, সীতে ! এই মহাত্বা মহর্ষি 
যাহা কহিলেন, শুনিলে ? এক্ষণে নিজের | 
মঙ্গল লাভার্থ শীত: এই তপস্থিনীর নিকট র্ 



































এইস্ছানে আমার নিমিত্ত বহুবিধ শোক তাপ 
করিয়া গিয়াছেন; সেই বৃত্তান্ত সর্বদাই 
আমার স্থৃতিপে জাগরূক রহিয়াছে; হৃতরাং 
ক্ষণকাঁলের ডিও আমার হৃদয়ের পরি- 
তাপ বিদুরিত হইতেছে না। অধিক্ত সেই 
মহাত্মা] ভরত, এই স্থানে ক্দ্ধাবারং সন্নি- 
বেশিত করিয়াছিলেন বলিয়া, অশ্ব ও হস্তীর 
করীষে অন্্রত্য ভূমি অতীব দুষিত হইয়াছে ) 
অতএব অন্যত্রই গমন করা কর্তব্য। 

এইরূপ স্থির করিয়। রাঘব সীতা! ও লক্ষম- 
গণের সমভিব্যাহারে যাত্রা করিলেন) এবং 
কিয়দদুর গম্ন করিয়া তিনি অক্রি মুনির 
আশ্রমে উপস্থিত হইয়া! সেই তপোঁধনকে, 
প্রণাম করিলেন। ভগবান অব্রিও পিতার ন্যায় 
স্নেহ ও বাৎসল্য সহকারে তাঁহাকে সাদরে 
গ্রহণ করিলেন। ' তিনি স্বয়ং যথাবিধানে 
রামের আতিথ্য করিয়া, পরে হ্থমিত্রানন্দন 
এবং শীতাকেও সন্ব্রেহে বচনে যথাবিধি 
সাস্বনা করিলেন। এই সময় তাহার সহ- 
ধর্দিণী বৃদ্ধতম! সিদ্ধা শুদ্ধ! তপস্থিনী সর্ববভূত- 
হিত-পরায়ণ৷ মহাভাগা! অনসুয়! সেই স্থানে 
উপস্থিত হইলেন। মহর্ধি অত্তি তাহার সহিত 
সম্ভাষণ করিয়া কহিলেন, মহাভাগে ! “তুমি 
এই যশস্থিনী বিদেহ-নদ্দিনী সীতাকে সাদরে 
গ্রহণ,কর ; ইনি এই রামের পড়ী; ইহাকে 
তুমি ষথাভিলধিত ভোগ্য বস্ত প্রদান কর। 
মহর্ধি অনসূয়াকে এইরূপ বলিয়! রামের নিকট 



























































ও শৃলারোপিত অবস্থায় অবস্থিত মাওব্য মুনি, কোন দুসি-পন্ঠীকে | 
অভিশাপ প্রদান করিয়াছিলেন বে, রাত্রি প্রভাত হইলেই ভুমি বিধঘা 
হইবে। এই শাপ বণ করিয়া ঈ যুমিপন্থীও প্রতিশাপ দিয়াহিজেন 
যে, আমি বছি পতিত্রতা হই, তাহ! হইলে রাস্তি যেন গ্রস্তাত গা! হয়। 
তাহাতে দশ দিন কাল রাত্রি প্রভাত ন1 হইলে ধেকস্যার্যয রহিত 
হওয়ায় দেবতারা ব্যানুল ও অহঞগতি হই পরিগেনে খাতিযধ। 
অননুয়ায় নিকট প্রার্থনা করিয়ারিলেদ। রাখল আনহা ভীযাদিগের 
প্রার্থনায় এয়ণ করিলেন বে, প্রাথিগ, & দগ দা্নিকে এক রাজিই 
জান করিল) এবং দুদিপসীকও ইহা নিবারণ ইইউ ।--বাগির 
বিবধ, মহাতার গরিহাপুজাণ গরু এাছুিতে আষ্উ) । । 


















ও বলা 





অরণাকাণ্ড। 





গমন কর; ইহার অসুয্প! নাই বলিয়া ইনি 
লোকে অনসুয়া নামে বিখ্যাত হইয়াছেন ; 
তুমি ইহার নিকট শীত্র গমন কর; ইনি 
ক্রোধ-পরিশূন্তা ;) ইন্থার নিকট গমনে কিছু 
মাত্র শঙ্কা নাই। 

* যশন্থিনী সীতা রামচন্দ্রের এ বাক্য শ্রাবণ 
করিয়া, ধর্ম্মজ্ঞা অব্রি-পত্বীর সহিত সম্ভাষণ 
করিবার নিমিত্ত সমীপবর্তিনী হইলেন ; এবং 
দেখিলেন, তিনি অতিশয় বৃদ্ধা; তাহার 
সর্ববাঙ্গ শিথিল ও বলি-পলিত; বার্ধক্য বশত 
তাহার কেশ সমস্ত শুভ্র হইয়! গিয়াছে ; এবং 
ভীহার কূশ দেহ ঝঞ্চাবাতে কদলীর ন্যায় সতত 
বেপমান হইতেছে। সীতা, “আমার নাম 
সীতা” এই বলিয়! সেই ব্রতাঁচারিণী ধর্্নিষ্ঠা 
তপ:-পরায়ণ। মহাঁভাগা শান্তচিত্া অনসূয়াকে 
প্রণাম করিলেন; এবং কৃতাগ্লিপুটে প্রন 
ফীন্তঃকরণে অনাময় জিজ্ঞাসা করিলেন। 

অনন্তর, মহাভাগ! মীত। পতিব্রতা-ধর্ম্মের 
অনুষ্ঠান করিতেছেন দেখিয়া, তাপসী অন- 
সুয়া কুশল জিজ্ঞাসা করিয়া কহিলেন, পরম 
সৌভাগ্যের বিষয় যে, তুমি ধর্ম প্রতিপালন 
করিতেছ। ীতে ! অভি-সৌভাগ্যের কথ 
ঘে, তুমি আত্মীয়বন্ধু এবং দুখ ও অভিযান 
পরিত্যাগ করিয়া, খমুরাগ নিবন্ধন পতির অন্ভু- 
গাষিনী হইয়া বনে আগমন করিয়াছ। নগর- 


| ধা্গীই হউন, অথবা বনবাসীই হউন, সৌভাগা- 
| | শামী ইউন) অথবা ুর্দশাগ্রস্ত ই হউন, পাগীই 


| 


|| হ্টন, অথবা প্রতিকুঙ্গই হউন, একমাত্র 


হউন অথব! বিশুদ্ধাচারই হউন) অনুকূলই 


| শ্বাবীই যেসকল কানিনীর বত প্রি, হার! 


৮) 
দি 


অতি উৎকৃষ্ট লোক প্রাপ্ত হইয়! থাকেন। 
পতি ছুশ্চরিত্র হউন, যথেচ্ছাচান্ট হউন, ধর্পা- 
বিরহিত হউন অথবা ধনহীন' হউন, ঘার্য্য- 
স্বভাঁবা কামিনীদিগের পর্দে/ তিনিই পরম- 
দেবতা । স্বামী অপেক্ষা, কুলন্ত্রীদিগের আঁর 
বিশিষ্ট বন্ধু দেখিতে পাই না । কুলন্ত্রীদিগের 
পতিইবন্ধু, পতিই প্রভূ, পতিই দেবতা, এবং 
পতিই গুরু চরিত্র- দোষ-ছেতু, অগতকামিনী- 
দিগের এ বোধ নাই । তাহাদের চিত্ত নিয়তই 
কামে কলুধিত; তাঁহারা স্বামীর প্রতিনিরস্তর 
ভুর্যবহারই করিয়া থাকে। মৈথিলি! এই 
প্রকার পাঁপশীল! মহিলার! ছুপ্রবৃত্তির বশ- 
বর্তিনী' হইয়৷ নিশ্চয়ই ধর্ম হইতে ভ্রষ্ট ও 
অপধশ প্রাপ্ত হয়। স্বভগে! আর যে সকল 
কামিনী তোমার ন্যায় গুগবতী, ও লোক- 
ব্যবহার-নিপুণা, তাহারা পুণ্যশালী সাধু ব্যত্তি- 
দিগের ন্যায় স্বর্গে বাস করেন। 

অতএব জাঁনকি! তুমি সাধবী ও পতি- 
ব্রতাদিগের নিয়মানুবর্তিণী হইয়া স্বামীর 
অনুবর্ভন পূর্ধ্বক স্বামীর সহিতই ধর্ম্মাচরণ 
কর; তাঁহা হইলেই যশ ও ধর্ম লাভ করিতে 
পারিবে । 


ভূতীয় বর্গ । 


প্রীতিদায়। 
ভগবতী অনসুয়া এ প্রকার কছিপে। 
নন্দিনী সমাদর সহকারে তাহার বাধা দাহ 
পূর্বক প্রহই হাদয়ে বলিতে গার হারাল! 








৫ 


আর্যে! আপনি যে এরূপ কথ! বলিবেন, 
ইহা বিচিত্র নহে। আমিও জ্ঞাত আছি 
যে, পতিই ই গর একমাত্র গতি। পৃজ- 
নীয়ে! আমার! এই স্বামী যদি গুণহীনও 
হইতেন, তাহা হইলেও আমি অনন্যচিত্তে 
নিয়ত ইহার পরিচর্যা করিতাম ; কিন্তু তাহা 
নম! হইয়া! যখন ইনি বিবিধ সদগুণ নিবন্ধন 
অতীব প্রশংসনীয়, দয়ালু-হৃদয়, জিতেন্দ্িয়, 
ধর্মাত্বা, পিতা-মাতার নিয়ত অতিপ্রিয় এবং 


| স্থিরানুরাগ-সম্পন্ন, তখন ত কোন কথাই 


নাই। মহাযশ। রাম কৌশল্যার প্রতি যেরূপ 
ব্যবহার করেন, রাজার অন্যান্য পত্বীদিগের 
প্রতিও অবিকল সেইরূপ ব্যবহার 'করিয়া 
থাকেন। রাজ যে সকল রমণীর প্রতি এক- 
বার মাত্র দৃষ্টি নিক্ষেপ করিয়াছেন, পিতৃ- 
বৎমল শৌর্ধ্যশালী সম্মানপ্রদ রামচন্দ্র, অভি- 
মান পরিত্যাগ করিয়া, তাহাদিগের সকলকেই 
মাতার ন্যায় জ্ঞান করিয়া থাকেন। 

আর্য! আমার শ্বশ্রী পূর্ববেত আমায় 


অনেক শিক্ষাই দান করিতেন; বিশেষত, ; 
আমি ধখন এই বিজন বনে আগমন করি, তখন 


| তিনি আমায় যাহা উপদেশ করিয়াছেন, তাহা 


না 


2৪ 


আমি সমাহিত হৃদয়ে দৃঢ়তর রূপে 'ধারণ 
করিয়া রাখিয়াছিৎ এবং আমার বিবাঁহ-সময়ে 
অগনি-দমক্ষে আমার জননী আমায় যে শিক্ষা 


| দিয়াছিলেন, তাহাও আমার অস্তঃকরণে জাগ- 


ধক রহিয়াছে; আর আমার আদ্বীয়গণও 


দিয়াছিলেন, ায়ি তাহাও বিস্মৃত হই নাই। 


] &. 


১? 
















রামায়ণ। 


সমস্ত সছুপদেশ পুনরুদ্দীপিত হইয়] যেন 
আবার নূতন হইয়া উঠিল। আর্ষে্ ! পতি- 
সেবা অপেক্ষা স্ত্রীলোকের শ্রেষ্ঠতর তপস্যা 
আর কিছুই নাই। পতিসেব! করিয়া সাবিত্রী 


স্বর্গে পূজনীয়! হইয়াছেন । আঁপনকারও সাঁবি- 


ত্রীর ন্যায় আচরণ); পতি-শুশ্রাধা-বলে আঁপ- 


নিও স্বর্গলোক হস্তগত করিয়াই রাখিয়াছেন। 


পতিসেবা-প্রভাবে অরুদ্ধতীও স্বর্গে গমন 
করিয়াছেন । নারীকুলের শিরোমণি এই যে 
রোহিণী আঁকাশ-মগ্ডুলে বিরাজমান! আছেন; 
পতি-শুঞ্ষা-প্রভাবেই ইনি পতি-সালোক্য 
লাভ করিয়াছেন; চন্দ্রকে পরিত্যাগ করিয়া 
ইনি ক্ষণমাত্রও অবশ্থিতি করিতে পারেন না। 
এইরূপ পতি ব্রতা-ধর্ম-নিরত1 অন্যান্য অনেক 
কামিনীও স্ব-্ব-পুণ্য-কর্-প্রভাবে দেবলোকে 
পুজনীয়া হইয়াছেন । 

সীতার মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 
অনসুয়। নিরতিশয় আনন্দিত হইলেন ; এবং 
মস্তক আত্রাণ পূর্ববক দীতাকেওঁ আনন্দিত 


»০* (নি 


করিয়] হর্ষ-গদণদ শ্বরে কহিলেন) মৈথিলিখ | ্‌ 


| তোমার বাক্য সর্ববতোভাবেই যুক্তিযুক্ত ও: 


উপপত্তি-সমুস্তাসিত ; আমি ইহাতে পরম [| 
পরিতুষ্ট হইয়াছি; অতএব বল, “আমি | | 
তোমার কিরূপ প্রিয়দাধন, করির, 1: ধিধ-| 


শন রিযাছি নীতে। দেই বগেউপর 
নির্ভর করিয়াই আমি তোমাকে বলিতৈছি | | 
পতি-সো-সন্বন্ধে আমায় যে নফল নছুপদেশ | যে, তুমি আমার নিট ঘর তরীর্ঘনা ক্র1] 
তথিঃপ্রভাব-সক্গাঙগা অরীরার সুখে ] 
র্চারিণি। 83801 কথায় রি বাক্য প্রবণ করিয়া গীতার বিশ্ব জিপ; 1. 


ধা) 5 । 
১১/০7৮/2/4424৮৮০5475 লারা? 


25822852222 


2055550575585555555555555559557575555554545555555555555555555756255475557- 2 


অরণাকাণ। 


এ 





তিনি ঈষৎ হীস্য করিয়া উত্তর করিলেন, 
আর্য ! আপনকার অনুগ্রহই আমার যথেষ্ট 
লাভ হইয়াছে ;_-আপনকার প্রসন্নতাতেই 
আমি কৃতার্থ হুইলাম। ধর্থীজ্ঞা অনসুয়া 
এই কথা শুনিয়। সমধিক সন্তৃষ্টা হইলেন; 
এবং সীতাকে কহিলেন, ীতে ! তথাপি, 
আমার প্রসন্নতা যাহাতে নিষ্ষল না হয়, 
আমি তাহা করিতেছি । বৈদেহি ! এই ষে 
দিব্য উৎকৃষ্ট মালা, বস্ত্র ও আভরণ এবং 
অঙ্গরাগের নিমিত্ত এই যে মহামূল্য অনু- 
লেপন আমি তোমায় দান করিতেছি, এই 
সমন্ত নিয়ত তোমার সর্ধবাঙ্গ ভূষিত করিবে ) 
তোমারই অনুরূপ হইবে; এব উপ- 
ভোগেও কদাপি অশুচি বা মর্দিত, কি ম্লান, 
কোন রূপ দোষাশ্রিত হুইবে ন1। স্থভগে 
জনকাত্মজে ! তুমি আমার প্রদত্ত এই দিব্য 
অঙ্গরাগে রঞ্জিতার্গী ও এই দিব্য বিভূষণে 
বিভূষিতা হইয়! সুখে বিচরণ করিবে। অদ্যা- 
বধি তোমার এই আভরণ শাশ্বত হইবে, 
এবং এই অনুলেপনও কখনও গাত্র হইতে 
অপনীত হইবে না। জনকনন্দিনি ! আমার 
প্রদত্ত এই দিব্য অঙ্গরাগে রক্তাঙ্গী হইয়া তুমি 
মুর্তিমতী লক্ষ্মীর ন্যায় স্বামীর প্রীতিাধন 
করিতে পারিবে। 

, তখন বিদেহ-রাজ-নঙ্দিনী শীতা লেই 
প্রীতি-প্রদত্ত উৎকৃষ্ট বস্ত্র, অঙ্গয়াগ, ভূষণ ও 
খাল গ্রহণ করিলেন । 

এইরপে জনক-বদ্দিনী মৈধিলী আঃ 
শিচ্যা ও এরনম'চেছা। হয়া অত্রিপত্থী অন. 
পরার নিকট হইতে 'নযোদিত-নরধ্য-স্কাশ 


নিয়ত-নিম্ধল পবিত্র বসনঘুগল এবং মা, 
অঙ্গরাথথ ও ভূষণ সকল গ্রহণ কঠরলেন। 


রঙ 
পপি 


চতুর্থ সর্গ। 
সীতা-বাক্য। 

জনকনন্দিনী সী.তা সেই অতথ্যুৎুষ্ট প্রীতি- 
দান গ্রহণ করিয়া কৃতীঞ্জলিপুটে তপোনিরত। 
অনসুয়ার নিকটে উপবেশন করিলেন।*কঠোর- 
ব্রতচারিণী অনসুয়াও কমল-লোচন! সীতাকে 
বিনয়নস্রা ও স্থখোপবিষ্টা দেখিয়া! বলিতে 
লীথিলেন ; বসে ! আমি গুনিয়াছি, যশন্ী 
রামচন্দ্র তোমায় ম্বয়ম্বরে লাভ করিয়াছেন । 
জনকনন্দিনি! আমি য়েই স্বয়স্বর-বৃত্তান্ত 
বিস্তারিত রূপে শ্রবণ করিতে ইচ্ছা করি; 
যেরূপ ঘটিয়াছিল, তুমি আনুপূর্ব্বিক সেই 
সমস্ত বর্ণন কর। 

তপোত্রহ্ষচারিণী অনসুয়া এই প্রকার 
কছিলে সীতা শ্রবণ করুন বলিয়! আমন্ত্রণ 
পূর্বক কহিতে আরম্ভ করিলেন; তার্ষ্যে ! 
ধঙ্-পরায়ণ মহাবীর মিখিলাধিপতি জনক, 
ক্ষভ্রিয় ধর্দে নিরত থাকিয়া ন্যায়ানুসারে 
মেদিনীমগ্ডল পালন করেন; তিনিই আমার 
পিতা । একদা তিনি ধর্ম-পত্থীগণ সমভি- 
ব্যাহারে যজ্ঞ সম্পাদনের নিমিত্ত লাঙ্কলা- 
বর্ষণ করিতে মন করিয়া একটি অতি অন্ভুত | 
ব্যাপার দর্শন করিয়াছিলেন । তিনি দেখি? 
লেন, দিব্যরূপা যনোহারিসী,প্লয়া মের 
দেহপ্রভায় হশ দিক উদ্ভাবিত ররিয়া গাল 


টা 14 
৭ ॥ ! 
ন্‌ ঢা ক ৬ 


? 


১ ঘাট 
.. 











পথে গমন করিতেছেন। মন্মথ-মনোহারিধী 
রতির ন্যায় অপরূপ-রূপ-সম্পন্না সেই অপ্ন- 
রাকে সন্দর্শন করিয়া তাহার ধৈর্যযচ্যুতি হইল । 
তখন তীহার ম'নোমধ্যে দৃঢ় বাসনা জন্মিল 
যে, আমি অপুত্রক ) ইঞ্ঠীর গর্ভে যদি আমার 
কীর্তিবর্ধন (একটি সম্তাঁন উৎপন্ন হয়, তাহা 
হইলে আমি যথেষ্ট অনুগৃহীত ও চরিতার্থ 
:হই। এই সময় অন্তরীক্ষে উ্চৈঃদ্বরে দৈববাণী 
হইল যে, তুমি এই অপ্নরার গর্ভ-সম্ভৃত অনু- 
রূপ-রূপ-লাবশ্য-সম্পন্ন অপত্য লাভ করিতে 
পারিবে! 
অনন্তর তিনি যেমন লাঙ্গল হস্তে 
করিয়া যজ্জতূষি কর্ষণ করিতে প্রবৃত্ত হই; 
1 লেন, অমনি আমি, জীবলোকের আশ্রয়ভূতা 
মেদিনী ভেদ করিয়া উথিত হইলাম । তখন 
| আঁমি বাঁরংবাঁর মুষ্টি-বিক্ষেপ করিতেছিলাম ; 
আমার সর্বাঙ্গ ধূলি-ধূসরিত ছিল। রাজ! 
জনক আমায় দর্শন করিয়া আশ্চর্য্যান্থিত হই- 
লেন। পরক্ষণেই আমায় উত্তোলন করিয়া 
স্েহভরে ক্রোড়ে লইয়া কহিলেন নিশ্চয়ই 
এআখমাঁর অপত্য, তাহ! ন! হইলে ইহার প্রতি 


* | | আমার অপত্য-ন্নেহ হইতেছে কেন? এই সময় 


| মভোমগুলে ছুন্দভি-ধ্বনি ও পুষ্-বৃষ্টি সহকারে 
| অলক্ষিত স্থান হইতে দৈববাণী হইল যে, এই 
(| কন্যাটি মেনকার গর্ভ-দমূৎপন্জ।) এটি তোমা- 
| রই মানসী কন্যা) পরম-সৌন্দর্ধ্শালিনী এই 
কন্যা ভ্রিলোকে বশোবিস্তার করিবে। শীতার 


মে! (মাকগল- তির) যাহ কষে তো করি ৃ 





ইহার উৎপত্ধি হইল) :অতএর. তোমার এই 
কন্যা লোকে নীরা! নামে বিপ্যাতা হইবে ( 





পরে আমায় প্রাপ্ত হইয়া আমার পিতা 
ধর্মাত্ব] মিথিলাধিপতি অত্যন্ত আনন্দিত হুই- 
লেন; সেই অবধি উত্তরোত্তর তাঁহার স্রীবৃদ্ধিও 
হইতে লাগিলু। “অপত্য স্বরূপে পরিপালন 
কর” বলিয়া! তিনি আমায় জ্যেষ্ঠা মহিষীর 
হস্তে সমর্পণ করিলেন। তিনিও আদর করিয়া 
মাতৃক্সেছে আমাকে.ভরণ পোষণ দ্বারা পরি- 
বর্ধিত করিতে লাগিলেন। সঞ্চিত অর্থনাশ 
হইলে দীন-দরিদ্র ব্যক্তি যেরূপ চিস্তাকুলিত 
হয়, ক্রমে আমার পতি-সংযোগ-ম্থলভ বয়স 
হইল দেখিয়া,আঁমার পিতাঁও সেইরূপ একান্ত 
চিস্তা-পরায়ণ হইয়া ভাঁবিতে লাগিলেন। ভূম- 
গুলে সাক্ষাৎ বাসবের ন্যায় অবস্থা-সম্পন্ন 
হইলেও কন্যার পিতাকে সমান অবস্থাপক্ন বা 
হীনাবস্থাপন্ন বর-পক্ষীয় ব্যক্তির নিকট অব- 
মাননা স্বীকার করিতে হয়। পিতা জনক সেই 
অবমাননা অদূরবর্তিনী দেখিয়া অপার চিন্তা- | 
পবে নিমগ্ন হইলেন;--নৌকা-বিরছিত ব্যক্তির | 


ন্যায় পার গমনের কোন উপায়ই দেখিতে |]. 


পাইলেন না। আমাকেগ্সযোনিন্তবা জানিয়া ৃ 
তিনি বিস্তর চিন্তা 'করিয়াও আমার অনু: | | 
রূপ দমযোগ্য বর কাহাকেও জিরার 1 
লেননা। | 
অনন্তর নিরত্তর চ্াননে ্ হই 

অবশেষে তিনি নন্বল্প করিলেন, ধর্পানুযারে 
মীতার স্বয়ংবর করাইব। পুর্ববকাটলে ঘানার 
ঠান-সময়ে মহাত্মা শহরে লানাব, পিয়ার 
ূর্ব-পুরুষ। দেখরাতেজ নিকট এক ধনু ও হই 
অক্ষয় তৃটীরগঙ্চিত হামাডিরান। বিনয় 
নিবন্ধন, তো বন বীনভিনাগণা এক" 





অরণ্যকাণ্ড। ৯] 































| শত অপেক্ষাও অধিক যুব! পুরুষ অতিকষ্টে 
যে শরাদন বহন করিত; বাঁণ-যোজনার কথা 
দূরে থাকুক, হীনবল হীনসাহস হীনবংশ-সমূত- 
পন্ন ব্যক্তিগণ মনেও যাহা! বহন করিতে 
পারিত না; রাজগণ এবং অন্যন্য শিক্ষিতাস্ত্ 
বীরদর্পপরায়ণ বীরপুরুষগণের মধ্যে কোন 
ব্যক্তিই যাহাতে জ্যারোপণ করিতে সমর্থ 
হয়েন নাই;আমার পিত। সেই ধনু পণ স্বরূপে 
স্থাপিত করিয়া সকল মক্ত্রিগণকে আহ্বান 
পূর্বক তীহাদিগের সমক্ষে উর্ডস্বল বচনে 
কহিলেন, পৃথিবী-মধ্যে যে ব্যক্তি এক হস্তে 
এই ধনু উত্তোলন করিয়! ইহাতে জ্যারোপণ 
করিবেন, তিনিই সীতার স্বামী হইবেন। 
এইরপে শ্বয়ন্বরের নিমিত্ত ধনু হ্থাপন করিয়া 
আমার পিতা যুদ্ধ-বিক্রাপ্ত নরপতিদিগের 
নিকট দত প্রেরণ করিলেন। এ সকল রাজা 
নিমন্ত্রিত হইয়া! যথাসময়ে উপস্থিত হইলেন। 
তাহার! দকলেই সম্মাননাঁর যোগ্য ; আমার 
পিতা, সকলেরই বরের ন্যায় সম্মাননা করি- 
| লেন। পরে রাজগণ সকলে একত্র হইয়! 
্বয়ন্বর-গৃছে প্রবেশ পূর্বক শোঁভা-সমুস্ভাসিত 
৷ | সেই হর-শরাসন সন্দর্শন করিলেন। হন্তি- 
' | শুণ্ডর ন্যার প্রকাঁও এ মহাধনু দর্শন করিয়া 
| সমিপালগণ পরস্পরের মুখাবলোকন পূর্বক 
| যনোমধ্যে খিল্প হইলেন। তাহার! মহীধর- 
| সনৃশ মহাভার হুর এ তে ধনু দর্পন 
রি করিয়া, জ্যারোগাণে অসমর্থ হইয়াই মমক্ার | 
৭ পুর্ক লেন।  .. 1 দেখিয়া পিতা জনক ও অস্ত্িগণ সকলেই | 
বং. বিশ্ময়াভিতৃত হইলেন। অবস্তা রামচজ্ | | 


বিশেষ চিন্তা করিয়াও আমার, শহর ধর 
দেখিতে পাইলেন না । সা 

অন্তর বহুদিন অতীত হই কাঁকপক্ষ” |. 
ধারী মহাছ্যুতি ধনুষ্পাণি এই রঘুনন্দন রাম |. 
চন্দ্র, পু্চন্দ্ের ন্যায় সেইনস্ধানে উদ্দিত হুই- 
লেন। আমার পিতা মাতা জনক তখন 
যজ্ঞে দীক্ষিত ছিলেন ; অমোঘ-পরাক্রম রাম- 
চন্দ্র ধনুর ভার ও দৃঢ়তার কথ শ্রবণ করিয়া, 
ধীমান গাধিনন্দন বিশ্বামিত্র ও ভ্রাতা লক্ষম- 
ণের সমভিব্যাহারে & যজ্ঞে আগমন করি- 
লেন। তিনি শ্রবণ করিয়াছিলেন, এবং 
বিশেষ করিয় জানিয়াও ছিলেন যে, আমার 
পিতা জনক তাহার পিতা দশরথের প্রিয়- 
রয়স্য; অতএব ধীমান রামচন্দ্র আগ্রেই 
ভাহার কুশল ও অনাময় জিজ্ঞাসা করিলেন। 
পিত। জনকও রামচন্দ্রকে কুশল জিজ্ঞাস! 
করিয়া বিশ্বীমিত্রের পৃজ! করিলেন। বিশ্বামিত্র 
বিধিবৎ পুজা প্রাপ্ত হইয়া এ যজ্ঞ-সভা-মধ্যে 
আমার পিতাকে কহিলেন, বিদেহরাজ ! 
ইঞ্টারা মহারাজ দশরথের পুত্র; ইঠাদিগের |. 
নাম রাম ও লক্ষণ ; ইহারা আপনকার গৃহ" |: 
স্থিত হর-শরাসন দর্শনের অভিলাষ করিতে- 
ছেন। এই কথা গুনিয়৷ আমার পিতা এ 
দিব্য ধনু আনয়ন করা ইয়! রামচন্দ্রকে দেখাঁই- |. 
লেন। তদ্দর্শনে, এই সেই-্রধনু, এই কথা |] 
বলিয়া রামচন্দ্র ঈষৎ হাস্য করিয়া অবলীলা-1 | 





ক্রমে এঁ ধনু উত্তোলন করিলেন; তাহা! |]. 





চট উতর 8 2 রী 


৩ 





রামায়ণ। 





আকর্ষণ করিলেন যে, এ মহাঁধনু মধ্যস্থলে 
ছুই ভাগে ভগ্ন হইয়! গেল। তাহাতে বজ্ঞ- 
পাতের ন্যাু ঘোরতর শব্দ হইয়া! উঠিল। এ 
শব্দ'শ্রবণ করিয়া, তিন জন ব্যতীত, তত্রত্য 
সকল ব্যক্তিই বধির ও মোহিত হইয়া! ভূতলে 
পতিত হইলেন । রাম, লক্ষ্মণ, আর আমার 
পিত। রাজর্ষি জনক, কেবল এই তিন জনই 
তৎকালে ব্যাকুল হয়েন নাই) তত্তিন্ন আর 
আর সকলেই ভীত ও মৃচ্ছিত হইয়াছিলেন। 

শ্রীমান রামচন্দ্রের ঈদৃশ অনন্য-সাধারণ 
বিক্রম দর্শন করিয়৷ আমার পিতা পরিতুষ্ট 
হইলেন, এবং মন্ত্রীদিগের সমভিব্যাহারে 
ভূয়োডুয় তীছার গুণের প্রশংসা করিতে লাগি- 
লেন। অনস্তর নিজ প্রতিজ্ঞা পূর্ণ করিবার 
নিমিত্ত পিত1 জল্লপাত্র হস্তে লইয়া এ স্থলেই 
আমায় ভার্ধ্যা-স্বজপে রামচন্দ্রকে সম্প্রদান 
করিতে উদ্যুক্ত হইলেন । কিন্তু পিতা দান 
করিতে ইচ্ছা! করিলেও, রঘুশ্রেষ্ঠ রামচন্দ্র 
অগ্রে নিজ পিতা অযোধ্যাধিপতির অভিপ্রায় 
না জানিয়া, তৎকালে আমায় গ্রহণ করিতে 
সম্মত হইলেন না। অনন্তর পিতা, আমার 
শ্বশুর বৃদ্ধ মহারাজ দশরথকে আনাইয়! মহাত্মা 
রাযচন্দ্রকে আমায় ধর্্মপত্বী স্বরূপে সম্প্রদান 
করিলেন; এবং প্রিযদর্শন লক্ষণের 'সহিত 
আমার কনিষ্ঠ! ভগিনী প্রিয়দর্শন] বাল! উর্দি- 
লার বিবাহ দিলেন। 

পিতা এইরূপে শয়ম্বরে আমাঁয় রাঁম- 
চন্দ্রকে দান করিয়াছেন ; আমিও অসাধারণ- 


পঞ্চম সর্খ। 





দগুকারণ্য-প্রবেশ। 


অন্রিপত্থীতপস্থিনী অনসুয়া, বিদেহ-নন্দি- 
নীর মুখে তাদৃশ মধুর বাক্য শ্রবণ করিয়া 
বাহুযুগল দ্বার! আলিঙ্গন পূর্ববক তাহার মস্তক 
আত্াণ করিলেন, এবং দ্সিগ্ধ চনে কহিলেন, 
বসে! তুফ্ি যে সমুদায় কথা কহিলে, তাহা 
অনুরাগ-ব্যঞ্জক, অতীব অদ্ভুত, অতীব পবিত্র, 
সরলতা পূর্ণ ও আমার পরম-প্রীতিকর। মধুর- 
ভাষিণি! তোমার কথায় আমি যার পর নাই 
পরিতুষ্ট হইয়াছি। এক্ষণে সূর্ধ্য অস্ত গমন 
করিয়াছেন; বিমল-বদনে! গ্রহনক্ষত্রগণে 
পরিপূর্ণ বিমলা' রজনীও এই উপস্থিত। 
দিবাভাগে পক্ষি-ঘকল আহারাহরণার্থ নান! 
দিকে ধাবিত ও বিকীর্ণ হইয়াছিল; এ শ্রবণ 
কর, এক্ষণে তাহার! স্ব স্ব কুলায়ে প্রত্যা- 
গমন করিয়া মনোহর রব করিতেছে। মুনি- 
গণ কলস হস্তে লইয়! সার়স্তন স্নান করিবার 
নিমিত্ত গমন করিয়াছিলেন; এ দেখ, ভাহা- 
রাও সলিলার্ড বন্ধলে প্রত্যাগমন করিতে- 
ছেন। খধষি-সকল যথাঁবিধানে অগ্নিহোছ্রের 
অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছেন, এ'দ্িকে এ 
দেখ, পারাবতকণ্ঠ-সদৃশ শ্ামবর্ণ তাহার ধুম- 
পটল নির্মল নভোমশুলে দৃষ্ট হছইতেছে। 
চারি দিকেই চাহিয়! দেখ, বিয়ল-পত্র বৃক্ষ- 
মকলও যেন নিবিড় হইয়া] গিয়াছে )' এবং 


বল-নীরধয সম্পন্ন স্বামীর প্রতি একান্ত হৃদয়ে দৃপ্টিপথের অতিদুরবন্তী প্াদেশে তাহার! 


অনন্যমনে অনুরক্ত রহিয়াছি। 


যেন পর্বতের ন্যায় লক্ষিত ছাইতেছে। |. 


পর 





$ 
রা 
1 
5৯৯. 








অরণাকাও। 


১৯ 





ইতস্তত রাত্রিচর পশু-সকল সঞ্চরণ করি- 
তেছে। এ দেখ, তপোবনের ম্গগনকল বেদী- 
মধ্যে শয়ন করিয়াছে । সীতে ! গ্রহ-নক্ষত্রে- 
বিভূষিতা যামিনী উপস্থিত হইয়াছে; এ দেখ, 
চন্দ্রমা জ্যোৎসা-রূপ প্রাবরণ্ঞপ্রোবৃত হইয়াই 
যেন গগনতলে উদিত হইতেছেন। মৈথিলি! 
আমি তোমায় অনুমতি করিতেছি, তুমি 
এক্ষণে পতি-সম্গিধানে গমন কর। সাধ্বি! 
তুমি মধুর কথা কহিয়। আমায় তুষ্ট করিয়াছ। 
এক্ষণে আমার সমক্ষেই তুমি এই অলঙ্কার- 
গুলি পরিধান কর, আমি তোমাকে এই সমু- 
দায় দিব্য ঘলস্কারে অলঙ্কতা দেখিলেই পরম- 
পরিতুষ্টা হইব। 

অনন্তর হুরস্থতা-সদৃশী সীতা স্বয়ং সেই 
অলঙ্কার পরিধান পূর্বক অনসুয়াকে প্রণাম 
করিয়া রাম-দর্শনার্ঘ গমন করিলেন । প্রিয়বাদী 
রামচন্দ্র দেখিলেন, সীত। তাপসীর প্রীতিদ্ায় 
দ্বারা অতি অপূর্ধরূপে ভূষিত হইয়াছেন। 
অনস্তর নীতা, তপস্থিনীর প্রীতি-প্রদত্ত ভূষণ 
ও অঙ্গরাগের কথা সমুদায় রামচন্দ্রের নিকট 
আন্ুপৃর্ধিবক নিবেদন করিলেন। মৈথিলী 
অন্রিপত্বীর নিকট রমণীক্সন-দুর্শভ সৎকার 
ও বেশ-ভূষ। প্রাপ্ত হইয়াছেন দেখিয়৷ মহাঁ- 
যশা রামচন্দ্র ও লক্ষ্মণ নিরতিশয় আঁপন্নিত 
হইলেন। 

অনন্তর রামচন্দ্র প্রিয়া-লমভিব্যাহারে 
পরম প্রীত হৃদয়ে সেই মহর্ষির আশ্রমে 
সেই পরিত্র। রজনী যাঁপন করিলেন । রাত্রি 
গ্রভাতি হইলে রামটজ্জ আসিয়া বিধায় 
শ্রীর্ঘনা করিলেন । ভগবান অন্রি তৎকামে 


অগ্নিহোত্র সমাধান করিয়া উপবিষ ছিলেন ; 
তিনি রামচন্দ্রকে প্রত্যুত্তর করিলেন, রাঘব ! 
বিবিধরূপী মনুষ্যাশী রাক্ষন ও রুধির-পায়ী 
নানাপ্রকার হিংজ জন্ত এই মহারণ্য-মধ্যে 
বাস করে। রাম! ধর্মাটারী তপস্বীদিগকে 
অশুচি বা অসাবধান পাইলেই রাক্ষসের! 

ংহার করিয়া থাকে ।' অতঃপর তাহার! 
আর যাহাতে অত্যাচার করিতে ন। পারে, 
তুমি তাহার উপায় কর। মহর্ধিগণ এই পথ 
দিয়া অরণ্য হইতে ফল-মূল আহরণ করিয়া 
থাকেন; এই পথ দিয়াই তোমার 'এস্থান 
হইতে গহন বনে গমন করা কর্তব্য। রাজ- 
কুমার! তুমি হ্থে বাস করিবার নিমিত্ত নিজ 


'মনোমত অরণ্যে নির্বিদ্থে গমন কর ; আশী- 


বরবাদ করি, পথে তোমার, যেন কোন উপ- 
দ্রব না ঘটে। তুমি যে সময় কৃতকৃত্য হইয়া 
আশ্রম হইতে প্রত্যাবৃত্ত হইবে, তৎকালে 
আমর! আবার তোমায় এই হ্ছানেই দর্শন 
করিব। 

তত্রত্য মহাত্মা খষিগ্ণণ সকলেই কৃতা- 
গ্লিপুটে এই প্রকার বলিয়া মাঙ্গলিক আশী- 
ধর্বাদ করিলে, সূর্য্য যেমন মেঘমগুলে প্রবেশ 
করেন, ভার্য্যা ও লক্ষণের সমভিব্যাহাক়ে 
শক্রতাপন রামচন্দ্রও তেমনি বনমধ্যে প্রবেশ 
করিলেন। 








1 ৮হ 





ষ্ঠ সর্গ। 





্া 

রঘুকুলতিলঞক রামচন্দ্র দণ্ডকারণ্যৎ নামক 
মহাঁরণ্যে প্রবেশ পূর্বক গমন করিতে করিতে 
তাঁপস-গণেক্ন দুর্ধর্ষ” আশ্রম-মগ্ুল দেখিতে 
পাইলেন কুশ ও বন্ত্রখণ্ড ইহার সর্বত্রই 
বিকীর্ণ রহিয়াছে । ব্রক্ষ-বিদ্যাভ্যাস-জনিত 
তেজঃপ্রভাবে আশ্রমমণ্ডল এমনি সমুজ্ত্রল 
হইয়াছে" যে, গগনতল-স্থিত প্রদীপ্ত-দূর্্য- 
মণ্ডলের ন্যায় উহার প্রতি দৃষ্টি নিক্ষেপ 
করাও নিতান্ত দুঃসাধ্য; বিশেষত রাক্ষ 


প্রভৃতি ঢুরাচার ব্যক্তিদিগের পক্ষে উহা! একা”" 


স্তই ছুশ্রবেশ্যা। সমস্ত আশ্রম এতাদৃশ হপ্রী 
ও অতিসমৃদ্ধি-সম্পন্ন যে, সকল প্রাণীই তথায় 
হখে বাস করিতে পারে। ইহার রমণীয়ত! 
দর্শনে অপ্মরোগণ ইহার সন্নিহিত প্রদেশে 
মৃত্যা্দি করিয়া থাকে, এবং তাহারা সময়ে 
সময়ে আশ্রমস্থিত খষিগণের সেবা-শুশ্রীধাও 
করে।. বিস্তৃত অগ্রিহোত্র-গৃহ, দৃশ্য পবিত্র 
জ্রক আর গ্রস্ৃতি যজ্ঞসামগ্রী, বৃহৎ বৃহৎ 
জলের কলস-ও বিবিধ ফল-মূল লকল, এই 
আত্রম-মগ্ডলেয় সর্বত্রই শোভ1 সম্পাদন 
করিতেছে । যে'সকল বৃক্ষে নানাপ্রকার 
পবিত্র হুস্বাু ফল উৎ্পক্গ হয়, তাদৃশ প্রকাণ্ড 


৪ কখিত আছে, পূরব্কাল দণ্ডক মাষক রা এই স্বাদে রাজা- 
শাঁরম করিতেছ ; শুজের পাপে ভাহার রাজা অরণাময় হয়) তদবধি 
এ অবগ্য দণুকাগ্সপা নামে বিখ্যাত হইয়াছে। ইচ্ছার অধিক্ষাংশ 

এক্ষণে মহায়াইদেপ কাপ পারিস চুইমাছে! 


রামাণ। 


প্রকাণ্ড আরণ্য বৃক্ষে ইহার চতুর্দিক সমা- 


( চ্ছন্ন রহিয়াছে । অভ্যন্তর ভাগে বিচিত্র-পুষ্প 


পাঁদপ-সমূহও অপুর্বব শোভ1 সম্পাদন করি-'. 
তেছে। স্থানে স্থানে প্রফুল-পন্ছজ-পরিশোভিত 
সরসী সকল, দকলেরই নয়ন মন হরণ করি- 
তেছে। ফল-যুলাহারী জিতেন্ট্রিয় চীর-কৃষ্ণা-: 
জিনধারী সূর্্যামি-সদৃশ-তেজঃসম্পন্ন শতসহঅ 
প্রাচীন মুনি তথায় আশ্রম নির্মাণ করিয়া, 
আছেন । ইহার চতুর্দিকই পবিত্র বেদধ্বনি 
দ্বার অনুনাদ্িত ; এবং সর্বত্রই বিশ্বন্দেবের 
উদ্দেশে হোমানুষ্ঠান ও পূজোপহার প্রদত্ত 
হইতেছে। নিয়তাহারী অনেকানেক খষিগণ 
বাঁস করিয়া এই আশ্রমের শোভা সম্পাদন 
করিতেছেন। ব্রহ্মভূত মহাভাগ ব্রাক্গণগণ ও 
মহর্মিগণ কর্তৃক পরিশোভিত এই আশ্রম- 
মণ্ডল ব্রক্মলোৌকের ন্যায় প্রতীয়মান হই- 
তেছে। ইহার চতুর্দিকেই বিবিধ-প্রকার 
মুগগণ ইতত্তত বিচরণ করিয়া বেড়াইতেছে; 
এবং সর্বত্রই বিবিধ বিহঙ্গমগণ শ্রেরণ-মনে- 
হর হ্থমধুর রব করিতেছে। মহাতেজ। শ্রীমাৰ 
রাঘব, দূর হইতে এ তাপসাশ্রম-মগুল দর্শন 
করিয়া বিশশাল-শরাসনের জ্যা উদ্মোচন পূর্বক ৰ 
লক্ষণ ও সীতার বমডিনযাছাযে : তন্মগ্যে || 
প্রবেশ করিলেন ॥ ৮1 
দিব্যজ্ঞান-সম্পন্ন মহর্ষিগ্নণ রাম, বঙ্ষণ চু 
সীতাকে দর্শন করিয়া, আনন্দিত হায় তাছা- 
দিগ্লের সম্মুথীন হইলেন,। ধর্াচারী রামচজ্জ 
সাক্ষাৎ সূর্যের ন্যায় তথায়, উদিত ছইলোন 
দেখিয়া অতাচারী রহর্ধিগণ খ্মানীর্বাদ পূর্ব 
মঙ্গবাচরণ, বাহকায়ে, কাহার নাদয়ে বাণ 





888 





অরশ্যকাণ্ড। 


১৩ 





করিলেন। বননবাসী তাপমগণ বিল্ময়াবিষ 
হইয়া তাহার অপরূপ রূপ, অপূর্বব অধ- 
'রব-সমাবেশ, অসামান্য লাবণ্য, অলৌকিক 
সৌকুমাধ্য এবং অদৃষপূর্বব সুন্দর বেশ 
মন্দর্শন করিতে লাগিলেন । তাহার! বিদেহ- 
নন্দিনী এবং লক্ষাণকেও আশ্চরধ্-দর্শনের ন্যায় 
নির্নিমিষ লোচনে দর্শন করিয়াছিলেন । 
অন্তর মুনিগণ সকলে একত্র হইয়া, স্বয়ং- 
অভ্যাগত অতিথি পুণ্যচারী রা'মচন্দ্রকে লইয়া 
পর্ণশালা-মধ্যে তাহার আবাসম্থান নির্দেশ 
করিয়া দ্িলেন। পরে তাহারা সকলে সম- 
বেত হইয়া! পবিভ্র জল, স্থরম্য পুষ্প, ফল 


ও যুল আহরণ পুর্ববক যথাবিধানে তাহার |. 
অতিথি-সৎকার করিলেন । তাহার! এইরূপে | 


ধর্মানুসারে আশ্রম নির্দেশ পূর্বক বন্য ফল- 
মূল ও পুষ্প প্রদান করিয়া পরম-গ্রীত হৃদয়ে 
মঙ্গলাছরণ পূর্বক ক্কৃতাঞ্জলিপুটে কহিলেন, 
রাম ! তুমি রাজা, দণ্তধর ও জগতের গুরু; 
হতরাং তুমিই আমাদিগের ধর, তুমিই 
আমাদিগের পিতা, তুমিই আমাদিগের আশ্রয়, 
তুমিই 'আমাদিগের সখা, তুমিই আমাদিগের 
পুজনীয় এবং তুমিই আমাদিগের মাননীয় । 
রাঘব! দেখরাজের চতুর্থাংশই রাজরূপে প্রজা 
পালন কয়েন; সেই জন্য সর্বলোকের নমম্য 
রাজা পৃথিবীর যাবদীয় শ্রেষ্ঠ ভোগ্য বন্ত উপ- 


ভোগ করিয়া থাকেন। রথুনঙ্দন ! আঁদরা |. 


ভোঁমারই অধিকার-মধ্যে বাস করিতেছি, 
দৃতরাং আমাদিগকে রক্ষা কর! তৌমার অস্ঠ- 
কতক । রখুত্রেষ্ঠ! তুগি'নগরেই থাক, আধ 
বরেই থাক, তৃমিই 'ামীতিশ্বের রাজ | ঝাঁম ! 


আমরা ধর্া-নিষ্ঠ তপস্বী; আমরা ফোঁধ 
এবং ইন্দ্রিয় মন করিয়াছি, আমরা কাহারও 
নিগ্রহ বা দগুবিধানও করি 'মা। অতএব 
আমাদিগকে রক্ষা করা পৃ কর্তব্য। 

এ নকল ন্যায়-পরায়ণ সিদ্ধ তাপসগণ 
এই প্রকার বলিয়! অভ্যাগত অগ্নিকল্প রাম- 
চন্দ্রের যথাবিধি অর্চনা! করিতে লাগিলেন। 

এইরূপে মহর্ষিগণ'সৎকৃত জনক-নুতা- 
সহ্থায় রামচন্দ্র, দেঘগণ-সমর্চিত দেবরাঁজের 
ন্যায় পরম স্থখে সেই রাত্রি সেই াশ্রসেই 
অবস্থান করিলেন। 


আক পপাপিীকক 


সপ্তম সর্গ। 





বিরাধ-দর্শন | 

রামচন্দ্র এইরূপে মুনিগণের নিকট 
অতিথি-সৎকার লাভ করিয়! পরদিন সূর্ধ্যো- 
দয় হইলে, তাঁহাদিগের সহিত সম্ভাষণ 
পূর্ববক বিদায় লইয়! লক্ষণের সমভিব্যাহারে 
পুনর্বধার যাত্রা করিলেন । তিনি বন'মধ্যে 
প্রবিষউ হইয়া দেখিলেন, নানাপ্রকার মগ, 
ভল্গুক, শার্দুল, ধ্বাজ্ষ (দড়কাক) ও গৃ 

দকল ইতস্তত বিচরণ করিতেছে। 
অনস্তর কিয়দ্দুর গমন করিয়া রামচজ্র, 
ংস-কারগুব-সমাকীর্ণ এক স্ুবিস্তীর্ঘণ জলাশয় 
অতিক্রম করিয়া, বছষিধ-ভীষণ-শ্বাপদ-নিষে 
বিত, বিবিধ-বিহঙ্গম-রাব-বিরাবিত, সিংহনায়- 
বিনিনাদিত, ঘোরতর অরপ্যানী-মধো প্রাণ 
করিলেন। সেখানে দেখিলে, ক্ষ, ম্ভা সঃ 





টা. 


রামারণ। 





গুল্প সমস্ত দলিত হইয়া আছে; জলাশয়- 
মাত্রই প্রীহীন; শকুন-সফল ভীষণ কলপনর 
করিতেছে, এবং বিল্লীরবে চতুর্দিক প্রতি- 
ধ্বনিত হইতেছে। 
রামচন্দ্র,ভীবণহিংঅ-জন্ত-সমাকীর্ণ এতা- 
দুশ মহারণ্য মধ্যে প্রবেশ পূর্ববক গিরিশৃঙ্গ- 
শ্রমাথ ঘোঁরদর্শন ভীমরাবী এক রাক্ষসকে 
দেখিতে পাইলেন। উহ্বার ছুই চক্ষু কোট- 
রান্তর্গত, নাসিকা বক্র ও'মুখমণ্ডল প্রকাণ্ড; 
দেহ যেমন দীর্ঘ, তেমনি বিস্তৃত; উদর স্থূল ও 
বিকৃত /জঙ্ঘাদয় স্দীর্ঘ) আকৃতি অতিকুত্সিত। 
দেহ অপ্রাকৃতিক নিম্গোম্নত; মুর্তি অতি ভয়া- 
নক; বেশ বিপরীত । এই রাক্ষম, বসালিপ্ত 


কধিরোক্ষিত সপাদ ব্যাপ্রচণ্ম পবিধান করিয়।' 


আছে। ব্যা্দিত-সুখ অন্তককে দর্শন করিলে 
যেরূপ ভয় হয়, তাহাকে দেখিলেও সকল 
প্রাধীর সেইনপ ত্বয়েন্স সঞ্চার হইয়া! থাকে । 
স্বগব্যাল-বিনাশক এই রাক্ষন রুধিরোক্ষিত 
আটটা সিংছ, চারিট। ব্যান, দুইটা তরক্ষু 
দশটা্থগ এবং একটা বসান্লিক্ন সবিষাণ প্রকাণ্ড 
হস্তি-মুড লৌহশুলে বিদ্ধ করিয়া ভীষণ চীৎ- 
কার করিতে করিতে যাইতেছে। 
যুগান্ত-কাঁলে অন্তক যেমন মুখব্যাদান 
পূর্ব জীবগণের শ্রাতি ধাবমান হয়, মেইরূপ 
এ রক্ষলও রাম, গণ ও দীভাকে দর্শন 
করিখাদাত্র 'ত্ান্ত জুদ্ধ হইয়া, তীহাদিগের 
প্রতি ধাবিত হইল; এবং অতিভীষঘণ নিকট 
চীৎকার দ্বারা মেমিনী কম্পিত করিয়া গমন 
পূর্বক হস মীতাকে জোড়ে লইয়া প্রদ্ছাৰ 
কয়িল, এবং কিছ্ছিৎ আপন্ত হই কছিতে 





লাগিল; তোর! ছুই জন জটাচ্ীরধারী এবং 
ক্ষীণজীবী হইয়াঁও কি নিমিত্ত ধনুর্ববাণ ও 
অমি ধারণ পূর্বক স্্রীলোক সঙ্গে লইয়া 
ঘণ্ডকারপ্য-মধ্যে প্রবেশ করিয়াছিস ? একি! 
তাপমদিগের প্নকট তাঁপদঘেশে প্রমদার 
সহিত বাস! রে পাপিষ্ঠদয় ! তোরা কে? 
কি নিমিত্ত অধর্্মাচরণ করিয়া মুনিবৃতি দূষিত 
করিতেছিম্‌? আমি রাক্ষল; আমার নাম 
বিরাধ; মুনিমাঁংস আহার করিয়! আমি নিত্য 
এই ছুর্গম বনমধ্যে সশস্ত্র বিচরণ করিয়া 
থাকি। এই স্থম্নরী নারী আমার ভার্ষ্যা হইবে; 
আর আমি যুদ্ধে তোদের কলুধির পান করিব। 
এই কথা বলিয়াই বিরাধ গগনমার্গে উত্থিত 
হইল। 

ছুরাত্মা বিরাঁধের এইরূপ গর্বিত 
ছর্ববাক্য শ্রবণ করিয়া জনক-নদ্দিনী সীতা 
ভীত হুইয়। ঝগ্চাবীতে কদলীর ন্যায় কম্পিত 
হইতে লাগিলেন। 

শুভ-লক্ষণা সীতাঁকে বিরাধের অস্কগতা 
দেখিয়া স্লাষচন্দ্রের মুখফমল মান ও পর্ি- 
গুফ হইল। তিনি লক্ষষণকে কহিলেন, | 
সৌম্য ! দেখ,রাজর্বি জনক্ষের তনয়া, আমায় 
ভাধ্যা, মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্রবধূ, 
বিশুদ্ধ-চরিতা, অত্যন্ত-হখ-লালিতা, যশক্ছিদী, | 
মনস্থিনী, যাজনল্দিনী,পতিস্ত্রতা,দেবী লীতাকে 
ছুরাঁচার রাক্ষন বিয়াধ ক্রোছে লইয়াছে ! 
লক্গমণ | মাতা কৈকের়ী যে আমাদিগকে ছুংখ- | 
ফান এবং মিজের ক্সতীক-লাধনের বডিগায়ে | 
ধর প্রার্ঘন! করিয়াছিলেন, দিনের মধ্যেই 
ঘাঁজি তাহা! হৃগল্পন' হ্ল'। যিনি কেবল 





বক 








অরখ্যন্ধাণ্ড। 


১৫ 





পুত্রের নিমিত্ত রাজা প্রাপ্ত হইয়াই সম্তষ্ট 
হয়েন নাই, প্রত্যুত দুর দৃষ্টি নিবন্ধন সর্ববতৃত- 
হিতাভিলাধী আমাকেও বনে প্রেরণ করিয়া 
ছেন; আজি জামার মেই কনিষ্ঠ! মাতার 
মনস্ষামনা ছুসিত্ধ হইল! পরুপুরুষ-্পর্শে 
সীতার যে অবমাননা! হইল, ইহা! অপেক্ষা 
আমার আর সমধিক দুঃখের বিষয় কি আছে। 
পিতার স্ৃত্যু ব রাজ্যনাশেও আমার সেরূপ 
দুঃখ হয় নাই। | 
£খাশ্রু-প্লীবিত-বদন রামচন্দ্র এই কথা 
কহিলে মহাবীর ক্রোধাভিভূত লক্ষ্মণ, রুদ্ধ 
ভোগীর ন্যায় ঘন ঘন দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
করিতে করিতে কহিলেন, আর্ধ্য ! আপনি 
ইন্দ্রের ন্যায় জীবমাত্রেরই সায়; তাঁহাতে 
আবার আমি আঁপনকার 'আঁজ্ঞাকারী রহি- 
যাছি; তথাপি আপনি অনাথের ন্যায় এরূপ 
পরিভাপ ক্ষরিতেছেন কেন ? আজি আমি 
ক্রোধনিবন্ধন এই বিরাধ রাক্ষসের প্রাণ 
হার করিব ) এই রাক্ষলাধম আমার বাণে 
নিহত হইয়! পতিত হইলে আজি পৃথিবী 
ইহ্থার শোধিভ পান করিবেন। রাঁজ্যক'নসী 
ভরতের উপর আমার যে মহাক্রোধ জদ্ষিয়া- 
ছিল, পুরন্দর পর্বতের প্রতি যেরূপ বজ্জু পরি- 
ত্যাগ করিয়াছিলেম, সেইপ লেই মহাক্রোধ 
আজি সামি বিরাধের প্রতি পরিত্যাগ করিব। 
জমায় খাহতলের থেগে খেগবান মহা" 
শয় ইহার বিলাল বকোষেশে নিপতিত হইয়া 
থেছ হইতে জীধন বিযোজিত্ত করিবে ; এবং 
এই ছুরাচার রাঙ্ষদও তওক্দগাৎ দুর্ণিত হইতে 
হইতে ভূতলে নিপতিত হইবে । « 





অদ্য,আমি এই রাক্ষসের প্রতি বন্সবদৃশ 
বেগবান মহ্থাবাঁণ পরিত্যাগ করিতেছি; 
আপনি অবিলশ্বেই সংগ্রামন্থকে দ্নেখিতে 
পাইবেন যে, এই শুলধারী উপ্রমুর্তি ছুরাচার 
রাক্ষস বিরাধ নিহত হইয়! 'ছুতিলে নিপতিত 
হইয়াছে। 


অধম সর্গ। 


বিরাধ-বধ। £, 


অনস্তর বিরাধ আকাশপথে দখাঁয়মুন 
হইয়া কণ্ঠস্বরে দশদিক পূর্ণ করিয়া পুবর্ধবার 
কহিল; আমি জিজ্ঞাস! করিতেছি, বল্‌; তোর! 
কে, কোথায় যাইবি ? সেই ভ্বালা-করাল- 
যুখ রাক্ষম এইরূপ জিজ্ঞাসা! করিলে অতি- 
তেজস্বী রামচন্দ্র কহিলেন, ছুরাচার ! আমর! 
ছুইজন ইক্ষাকুবংশীয় সদাচার-সম্পন্ন ক্ষত্রিয়; 
ফোন কারণ বশত বনবাসী হইয়াছি। এক্ষণে 
আখমি বিশেষ রূপে জানিতে ইচ্ছ। ক্রি, ভুই 
কে, কি নিমিত্ত এই দণ্ডকাঁরণ্যে বিচরণ 
করিতেছিস্‌্? এবং কি নিমিভই ব। ঈদৃশ 
ঘোররূপ ধারণ করিয়া পাপাচরণে প্রবৃত 
হইয়াছিম্‌? 

রাক্ষস বিরাঁধ, সত্য-পরাক্রম রামচক্দ্রের 
বাক্য শ্রবণ করিয়! শ্রীত হৃদয়ে নিজ বৃত্তান্ত 
যথাযথ রূপে বলিতে আরম্ত করিল ; সে কহিল, 
ক্ষতি! বলিতেছি শোন) আমি কালের? 


পুত্র; আমার মাতার নাম শতব্রদ1 : পৃথিবীর 


« পাশ্পত্য দামীয়ণে জয়ের পুঁজ ধুলা কথিত হইয়াছে। 














১৬ 


রামায়খ। 





রাক্ষমগণ আমাকে বিরাধ বলিয় ভাঁকে। 
আমি তপস্য। দ্বারা ত্রন্মাকে প্রসন্ন করিয়া 
ভীহার নিকট বরলাভ করিয়াছি যে, অস্ত্রশস্ত্র 
ছিন্গ, কি বিদ্ধ/হইয়৷ আমার মৃত্যু হইবে ন1। 
তোর। এক্ষণে (এই কামিনীর প্রতি মমতা 
এবং যুদ্ধের আশা! পরিত্যাগ করিয়া, যে পথে 
আপিয়াছিলি, দেই পথেই সত্বর পলায়ন 
কর্‌; নচেৎ এখনই তোদের প্রাণ হরণ করিব। 

তখন ক্রোধে রামচন্দ্রের লোচন-যুগল 
রক্তবর্ণ হইয়া উঠিল। তিনি বিকৃতাকার 
দুষটাত্বণ বিরাধকে প্রত্যুত্তর করিলেন, অরে 
নীচাশয়! তোকে ধিক্‌! তোর আসন্নকাল 
উপস্থিত! নিশ্চয়ই তুই স্বৃত্যুর অন্বেষণ 
করিতেছিস্‌। তুই সীতাকে লইয়া! পলায়ন 
করিতে পারিবি না; ক্ষণকাঁল অপেক্ষ। কর্‌: 
এখনই তুই সংগ্রামে সৃত্যু-মুখে নিপতিত 
ইইবি; তুই জীবন লইয়া এস্বান হইতে কখ- 
নই গমন করিতে সমর্থ হইবি না। 

এই কথা বলিয়া রামচন্দ্র শরাসনে জ্যা- 
রোপণ পূর্বক তৎক্ষণাৎ, গরুড় ও পবন তুল্য 
শীত্রগামী, মহাবেগশালী, হবর্ণপুঙ্গ, স্ুশাশিত 
সপ্ত বাণ সন্ধান করিয়। রাক্ষসের প্রতি নিক্ষেপ 
করিলেন। পিচ্ছ-পুঙ্খ অনল-সমূশ এ সকল 
বাণ বিরাধের শরীর ভেদ পূর্বক রক্তাক্ত 
হইয়। পৃথিবীতে "পতিত হইল । রাক্ষস বাণ- 
বিদ্ধ হইয়া, ভীষণ চীৎকার পূর্বক বিদেহ- 
নন্দিনীকে পরিত্যাগ করিল এবং তত্ক্ষণাৎ 
প্রভা-সমুস্তাসিত স্বীয় ভীঘণ শুল উদ্যত করিম! 
জোধে রীম ও লক্ষণে গ্ীতি ধাবমান হইল। 
ইঞ্জ-ধ্বজাকৃতি 'শুল এহণ করিয়া যখন লে 


এ 
ঁ / 
২ শপ পিপাসা নিসার 4 রি পপ ২030 
এ রঃ রা 
হিরা ্ & এ এ এ 0. 


ভীষণ চীৎকার করিতে লাগিল, তখন তাহাকে 
ব্যাদিত-বদন কৃতাস্তের ন্যায় বোধ হইতে 
লার্গিল। 

এই সময় রাম ও লক্ষ্মণ উয় ভ্রাতা সেই 
কালাস্তক-য্গ-সদৃশ বিরাধের প্রতি প্রদীপ্ত 
শরধার! বর্ষণ করিতে আন্ত করিলেন। বিরাধ 
দণ্ডায়মান হইয়া বিকট হাস্য সহকারে. গান্র- 
ভঙ্গ করিল। দেগাত্র-ভঙ্গ করিবামাত্র শর 
মকল তাহার গাত্র হইতে ম্থলিত হইয়! 
পতিত হইতে লাগিল। পরে সে বরদান- 
প্রভাবে প্রাণবায়ু স্তস্তন পূর্ব্বক শুল উদ্যত 
করিয়া! রাম লক্ষমণের প্রতি ধাবিত হইল ; 
বজ্তপ্রতিম সেই শূল শুন্যমার্গে অগ্নির ন্যায় 
স্বলিতে লাগিল। অস্ত্রধারি-শ্রেষ্ঠ রামচন্দ্র 
ছুই বাগে এ শূল ছেদন করিয়া ফেলিলেন। 
রামবাণ-বিচ্ছিন্ন এ ভীষণ শুল, বস্জ্রভগ্র মেরু" 
শৃঙ্গের ন্যায়, ভূতলে নিপতিত হইল। এ 
সময় রাম লঙ্গমণ চুই ভ্রাত। কৃষ্ণসর্প-সদৃশ 
হুশাণিত ছুই খড়গ লইয়া বেগে রাক্ষসের 
নিকট গমন করিয়া ধল পূর্বক তাহাকে 
প্রহার করিতে লাগিলেন। ভীমকর্ম্া রাস 
নিদারুণ আহত হইয়া সেই ছুই নির্ভীক 
পুরুষশ্রেষ্ঠকে ছুই বাহুতে উত্তোলন কন্নিয়া 
প্রন্থানের উপন্রম করিল । তাহার অভিপ্রায় 
যুঝিয় রামচন্দ্র লক্ষমণকে কহিলেন, লক্ষণ! 
ব্যস্ত হইও না; রাক্ষল এই পথেই আমা 
দিগকে লইয়া ধাঁউক। সৌদিতে । ইহার 
ইচ্ছানুসারে বহন করুক ; নিচ যে পথে 


লইয়া যাইতেছে, ইহাই গ্াগাবিগেরও ঘা” || 


3 


বার পথ। 


১ 


রা 


এদিকে প্রভৃত-বল-দর্পিত নিশাচর বিরাঁধ 


নিজ ভুজবীর্ধ্য দ্বারা রাম ও লক্ষণ ছুই 


ভ্রাতাকে বালকের ন্যায় উৎ্ক্ষেপ পূর্বক 
| অবলীলাক্রমেই ক্ষদ্ধে করিল, এবং বিকট 


চীৎকার করিতে করিতে কাঁননভিমুখে ধাধিত 


হইল । 
' কানন নিবিড় মেঘের তুল্য বান ? 


প্রকার বৃক্ষ-সমূহে সমাকীর্ণ; বিবিধ-রূপ 


পক্ষি-নিকরে মনোরম; এবং গশিব! ও বন্থ- 
খ্য হিংআ জন্তগণে অধিবাসিত; বিরাধ 
এ কাননে প্রবেশ করিল। 
রাক্ষম বিরাধ, ককুৎস্থ-নন্দন রাম ও লক্ষ" 
ণকে হরণ করিয়া লইয়! চলিল দেখিয়া, দেবী 
দীতা বাহুদ্বয় উতক্ষেপ পূর্ব্বক উচ্চৈঃম্বরে 


ক্রন্দন করিতে করিতে কহিতে লাগিলেন, 


হায়! ভীষণমূর্তি রাক্ষপ, সত্যবান বলবান 
পবিত্রচেত| রাম ও লক্ষমণকে এ হরণ করিয়া 
লইয়া! যাইতেছে! এক্ষণে ব্যান ও তরক্ষু গণ 
আমাকে ভক্ষণ করিবে! রাক্ষন-বর! তুমি 
রাম-লক্ষণকে পরিত্যাগ করিয়া আমাকেই 
ভক্ষণ কর; তোযাঁকে নমস্কার করিতেছি ।? 
 বিদেহ-নঙ্গিনীর ঈদৃশ. কাতর বাক্য শ্রবণ 
করিয়া! মহাবীর রাম ওলক্সমণ সেই দুরাত্মাকে 


| | সংহার করিবার,জনা ন্থর হইলেন। মিত্রা" 
1 | নন্দন এ প্রচণ্ড রাঙ্গলের বামরাছ-এবং রাজ; 
[| চক্র মক্ষিণ বাহু তহক্ষণাৎ ছেদন করিয়া 
[| ফেলিলেন। বাছ ছির হইলে সেই মেখবস্কাশ 
| ] রাক্ষমধ্যা কূলে ও সুক্ষ হইয়া) ব্াহ্ত ৃ 
11 অচলের ম্যাক সভলে নিগতিত্ হইল । তখন | ] 

দাহ ১] কোলা নন রাজ শা ই 


| | রাফ-লক্ষগ রাক্ষসকে বারংবার 


8. 


ূ কত চপেটাঘাত ও কৃপরাথাত সারা 


নিগীড়িত করিতে গ্রস্ত করিলেন, ধেধং |. 
তাহাকে বারংবার উত্তোলন করিনা ভৃক্ষি- |. 
তলে নিক্ষেপ পূর্বক নিপৌষণ, করিতে || 
লাগিলেন । দর . 72? 

রাক্ষস এইরূপে বহুসংখ্যক স্বতীক্ষ শর- 


নিকরে মন্ধরবিদ্ধ এবং খড় দ্বার! ক্ষত-বিক্ষত 


হইল; পুমঃপুন ভূমিতে নিপাতিত, ঘর্ষিত, 
কর্ষিত ও নিষ্পেষিত,হইতে থাকিল) কিন্ত সে 
কিছুতেই মরিল না। । পর্ববতারৃতি সেই রাক্ষস 
কিছুতেই মরিবার নহে দেখিয়া, অভ্য়প্রদ 
শ্রীমান রামচন্দ্র লক্ষমণকে কহিলেন, পুরুষ- 
ব্যাত্র! এই রাক্ষস নিশ্চয়ই প্রবল-তপো- 
বল-সম্পন্ন; অতএব ইহাকে যুদ্ধে অস্ত্রশস্ত্র 
দ্বারা বধ করিতে পারা যাইবে না; ম্থতরাঁং 
ভূগর্তে নিখাত করা যাউক। লক্ষণ! তুমি, 
কুপ্জরের ন্যায় প্রকাণ্ড এই প্রচণ্ড রাক্ষমের 
নিমিত্ত এই স্থানে একটি প্রকাশ গর্ভ খনন 
কর। লঙ্গ্মণকে এইরূপ শাঁদেশ করিয়া! বীর্য্য- 
বান রামচন্জ্র সুনং পাঁদ দ্বার বিরাঁধের কণ্ঠ 
চাঁপিয়া রছিলেন। 

পুরুষ প্রধান ককুৎস্থ-নন্দন রামচন্দ্রের মুখে 
ঈদৃশ অনুকূল বাক্য শ্রবণ করিয়া বিকলে- 
ক্ড্রিয় বিরাধ সফেন রুধির বমন করিতে 
করিতে কাতর বচনে কহিল ; রর 
আপনি ইন্দ্তুল্য-বলশালী; আমি আপর্নকার |. 


| হস্তে নিহত হইলাম । পুরুষ-বিংহ! যোহ- | ] 


বশত জামি ঠা আপনাকে জানিতে || 








চা 
শক্ত: টিলার তি। ২ 
আয 2 9৮ ? 

হি ৪ 








জনকনন্দিনী সীতা, এবং ইনি মহাযশ! 
লক্ষষণ। মহাভাগ ! অভিশাপ হেতু আমাকে 
এই ভীয়ণ রাক্ষদ-শরীর গ্রহণ করিতে হই- 
মাছে; ফলত, খাঁমি গন্ধর্ব ; আমার নাম 
তুম্বুরু ; কুবের্‌ আামাকে এইরূপ শাপ দিয়া- 
ছিলেন। শেষে আমি অনুনয়-বিনয় সহকারে 
প্রার্থনা করিলে মাযশ। কুবের প্রসন্ন হইয়! 
কহিয়াছিলেন, মহাবল দশরথ-নন্দন রামচন্দ্র 
যখন তোমাকে সমরে সংহার করিবেন, তখ- 
নই তোমার শাপাস্ত হইবে, এবং সেই সময় 
তুমি স্থীয় স্বাভাবিক পূর্ব দেহ প্রাপ্ত হইয়া 
স্বলোকে প্রত্যাগমন করিবে । আমি অপ্নরা 
রস্তাতে অত্যন্ত আসক্ত হইয়! যথাসময়ে কুবে- 
রের সেবায় অবহেলা! করিয়াছিলাম'; সেষ্টু 
জন্য জরদ্ধ হইয়!.তিনি আমাকে ঈদৃশ শাপ 
দিয়াছিলেন। এতদিনে আপনকার প্রসাদ 
আমিসেই নিদারুণ অভিপম্পাত হইতে মুক্ত 
হইলাম । শক্র-নিসুদন! আপনকার মঙ্গল 
হউক। এক্ষণে আমি নিজ ভবনে গমন করি। 
রামচন্দ্র ! এই স্থান হইতে সার্জ যোজন দুরে 
সুধ্য-সদৃশ-তেজ:-সম্পন্ন প্রতাপবান ধন্মাত্মা 
মহর্ষি শরতঙ্গ বাস করেন; আপনি সত্বর 
তাহার নিকট গমন করুন, তিনি আপনকার 
মঙ্গল করিবেন ।..মহাত্মন ! আপনি আমার | অ 
এই শরীর গর্তমধ্যে নিক্ষেপ করিয়! কুশলে 
গমগ করুন । রাক্ষমদ্িগের সনাতন ধর্দ এই 
যে, স্বত্যুর গর যাহাঘের দেহ গর্তমধ্যে 
নিখ্নত হয়, তাঁহাপিশ্সের দদগতি লাভ হইম! 
দাকে। অন্ত্রশস্্রাদি-প্রগীড়িত মহাবল বিরাধ, 


গর্ভতমধ্যে নিক্ষিপ-দেহ্‌ হয়া বর্গ আরোহণ | 
করিয়াছিল। 
 বিরাধের মুখে ঈদৃশ বাক্য শ্রবণ করিয়! 
রামচন্দ্র লক্ষাণকে পুনর্ববার আজ্ঞ। করিলেন, 
লক্ষ্মণ! কুঞ্জরের ন্যায় প্রকাণ্ড এই ভীমকর্মমা 
প্রচণ্ড রাক্ষসের জন্য এই বনমধ্যে তুমি একটি 
বৃহতগর্ত খনন কর। এইরূপ আদেশ করিয়! 
রামচন্দ্র এই জন্ শ্বয়ং পাদ দ্বার! বিরাধের 
কণ্ঠ চাঁপিয়। রহিলেন যে, সেবিলুষ্িত হইতে 
হইতে দুরে গড়াইয়া না যায়। অনস্তর 
লক্ষণ খনিত্র লইয়! প্রকাু-দেহ বিরাধের 
পার্থেই এক বৃহদাকার গর্ভ খনন করিলেন । 
গর্ভ খনন হইলে রামচন্দ্র কষ্ঠদেশ পরিত্যাগ 
করিলেন। এই সময় যখন লক্ষাণ তাহাকে 
আকর্ষণ পূর্বক গর্তমধ্যে নিক্ষেপ করেন, 
তখন সেই শঙ্কুকর্ণ ভীমরাবী বিরধ, অতি 
ভীষণ আর্তনাদে বনস্থলী পরিপৃরিত করিয়া 
গর্তমধ্যে নিপতিত হুইল; এবং তৎক্ষণাৎ 
দিব্যরূপ ধারণ পূর্ব্বক বিরান বর্গে 
গমন করিল । 
অনস্তর মহাবীর রামচন্দ্র তা আলি- 
লন পূর্বক আশ্বাস প্রদান করিয়া প্রদীপ্ত- 
তেজা ভ্রাতা লক্ষমণকে রুহিলেন, লক্ষণ! 
তঃপর আর. এই ঘোরতর দুর্গম বনে শবস্থান ৃ 
কর! উচিত নহে। বিরাধ) রাক্ষল হইয়া 
শাপ-মোচন-কালে যেরূপ বলিয়াছেন দন” 
সারে, চল আমরা এক্ষণে ক্লাল-নিলক্থ মা 
করিয়া তপোধন শরভঙ্গের আরম গমন করি। 


এইরূপে কাঞ্চন-চিডিত কাপ্দুকরারী রাজ 


' ককুৎদ্ছ'নদ্দন রামচন্্রকে এই কথা কহিয়া, ) চ্ ও লক্ষণ দবাক্ষল লংঙ্ার গুরধ্ঘক সৈধিলীকে 








নদ পপি পা পপি 





রর 


গ্যকাও্ ]. 





বিরাজমান চন্দ্র সূর্ধ্যের ন্যায়, সেই মহা- 
বনে বিচরণ করিতে লাগিলেন। 





নবম সর্থ ।, 

শরভঙ্গাশ্রমে গমন। 
এইরূপে মহানুভব রামচন্দ্র, মহাঁবল 
রাক্ষস বিরাধকে নিহত করিফ়! মহর্ষি শর- 
ভঙ্গের আশ্রমাভিমুখে যাত্রা করিলেন। অন- 
স্তর আশ্রমে উপস্থিত হইয়! রামচন্দ্র, তপঃ- 
শুদ্ধচেতা দেব-সদৃশ-প্রভাবশালী সেই মহর্ষির 
| মঙ্গিকটে এক অতি অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ 
করিলেন। তিনি দেখিলেন, শরীর-শোভা- 
সমুদ্ভাসিত, সূর্য্য ও অগ্নির ন্যায় প্রতা-সম্পন্ন, 
সমুজ্বল-ভূষণ-বিভূষিত, এক শুভ্রবাসা পুরুষ 
তাহার সম্মুখে অবস্থিতি করিতেছেন, কিন্ত 
ভূমি স্পর্শ করেন নাই) এ প্রকার পরিচ্ছদ- 
ধারী অনেক পুরুষ চতুর্দিক বেষ্টন করিয়া 
তাহার পরিচর্যা করিতেছেন) কিয়নদূরে 
| আফাশ-পথে হরি্র্ণবাজি-বিরাজিত বাল- 
। নূষ্্যসঙ্কাশ একখানি রথ অবস্থিতি করিতেছে ; 
অদূরে . ধরল-জলদ-রাস্তি চন্দ্রমগ্ডল-ম্ডিত 
বিচিত্রমাল্য-দাম-বিভৃষিত ছত্র বিধৃত রহি- 


| 1 মন্তাকে বীজন করিতেছে): দেবগণ, গন্ধ 
1 খসহর্ষিখথ দিব্যবাক্যে দেই অন্তর 
মাপুরুষের স্ভধ করিতেছেন? মহর্ষি পর 
দন্নের নিত স্ভাহার ফথোপকখন হইতেছে। 








পুনঃপ্রাপ্ত হইয়! প্রন হয়ে, নভোমগুলে 


11 কাছে ;উভয় পার্স সর্বাঙ্-হ্দরী ছুই রমমী ]. 
ৃ 1. হবর্দদও মহামুলা ব্যজদ: ও চামর: তাহা | লেন তাহাকে আগমন: করিতে “দেখিয়া |. 
| দেবরাজ, শরছঙ্গেয নিকট: ব্দাক্স লইয়া. ] 


ক্ষ দেবতাদিগকে . কহিলেন: এ রোম; আলিয়া] 





শ্রীমান ঘন জজ যাপারিনয়ন- 
গোচর করিয়া ধার পর নাই আনন্দিতাছইয়া ৰ 
লক্ষাণকে কহিলেন, সৌমিত্রে! সা্পর্ধ্য দর্শন । 
কর) এ দেখ, দীপ্তিশালী অত্যাম্চধ্য-হন্দর |. 
রখ,ন্বগচ্যুত আদিত্যের ন্যাঠা অস্তযীক্ষে আব- |. 
স্থিতি করিতেছে। পূর্বে শুনিয়াছিলীম, 
ইন্দ্রের অশ্ব সকল হরিছ্বর্ণ; অস্তরীক্ষচারী 
এ সকল দিব্য অশ্বও হরিদ্বর্ণ); অতএব বোধ 
হইতেছে, উহা, দেবরাজ ইন্টরেরই অশ্ব 
এঁ যে সকল দিব্য পুরুষ খড়গ ধারণ পূর্ধবক | 
রথের সম্সিধানে বিচরণ, করিতেছেন? উহার 
সকলেই ওভপর্শন, কুগুল-ধারী ও পূর্ণযৌবন- 
সম্পন্ন, এবং সকলেরই বক্ষঃস্থলে অগ্নির ম্যায় 
সমুজ্ল নিক্ষ-সমূহ শোভ! পাইতেছে। লক্ষণ! 
ইহাদের সকলকেই পঞ্চবিংশতি-বর্ীয়ের হ্যায় 
রূপ-লাবগ্য-সম্পন্ন দেখিতেছি; সৌমিত্রে ! 
দেবতারাও চিরকালই পঞ্চবিংশতি-ব্ষাঁয়ের 
ন্যায় রূপ-লাবণ্য-সম্পন্ন থাকেন।- ইহার! 
যেরূপ সৌম্যদর্শন ও কারুণ্য-সম্পন্ন, দেবগণও ] 
চিরকাল এইরূপই হইয়া থাকেন। লক্ষণ |. 
তুমি জানকীর সহিত এই স্থানেই ক্ষণকাঁল : 
অপেক্ষা কর; এই পুরুষ কে, আমি সি ৃ 
রূপে জানিয়! আমি। | 
রামচন্দ্র এই প্রকার আদেশ করাল শর ৃ রা 
ভঙ্গের আশ্রমের দিকে অগ্রসর হইতে লাখি ৰ 

























আমীর সহিত সন্ভাণ করিনা পৃর্ধেইআঁমি 
প্রস্থান করিব । এই রানুকে অধিলাক্দেই 









চু, 





শত্রু-বিজয়ী ও কৃতকার্ধ্য হইবেন, তখন ইহার 
নহিত মি সাক্ষাৎ করিব। ইনি দেবগণেরও 
হুষ্ধর অতি স্তরহৎ কাঁধ্য সাধন করিবেন। যত 
দিন ন। কার্য 'শেষ করিতেছেন, ততদিন 
ইঙইার সহিত সাফচাৎ কর! উচিত হয় না। 

বজজুপাণি দেবরাজ এই কথা বলিয়। মুনি 
নিকট বিদাম গ্রহণ ও তাহার সম্মাননা করিয়া 
হরিদশ্বযুক্ত দিব্য বিমানে আরোহণ পূর্ববক 
প্রন্থান করিলেন। 

মহআ-লোচন প্রস্থান করিলে রামচন্দ্র, 
লক্ষষণ:ও সীতাকে সমভিব্যাহারে লইয়। শর- 
ভঙ্গের নিকট উপস্থিত হইলেন। মুনি অগ্রি- 
হোত্র-গুছে আমীন ছিলেন; তাহার! গিয়া 
মহ্র্ধির পাদ-বন্দন1 করিলেন; মহর্ধি যখোচিত: 
অভ্যর্থনা করিয়। উপবেশন করিতে অনুমতি 
করিলেন; তাহার! উপবিষ্ট হইলেন। 

অনন্তর রামচন্জ্র শরভঙ্গের নিকট ইন্দ্রের 
আগমন-রৃভাস্ত জিজ্ঞাসা করিলেন; মহধিও 
তাহাকে সমুদায় বৃত্তান্ত বলিলেন। তিনি কহি- 
লেন, রাম! আমি কঠোর তপস্। দ্বারা, আঁগ্- 
জ্ঞান-বিহীন ব্যক্তিদিগের ছুষ্প্রাপ্য অতি উৎ- 
কষ্ট লোক উপার্জন করিয়াছি । এই দেবরাজ 
আমাকে পৃথিবী হইতে সেই উৎকৃষ্ট ক্র্ষ- 
লোকে লইয়া! যাইধার জন্য আগমন করিয়া" 
ছিলেন; কিন্তুআমি যোগবলে জানিয়াছিলাঁম, 
তুমি অদুয়েই অবস্থিতি করিতেছ; ম্তরাং 
ভোমার শ্যাক় প্রিয় অতিথিয় নহিত সাক্ষাৎ 
করিবার প্রত্যাশাডেই ছাহি রক্মলোকে গন 
করি নাই। নর়লিংছ 1 খানি যে সকল অক্ষর 
পুখ্যলোক লাভ করিয়াছি; তোমার আতিগয 


রামায়দ। 


করিয়া আমি সেই সমুদায় তোমাকে সম্প্র- 
দান করিব। রাম ! আমি যে সকল ন্বর্গলোক 
ও ব্রহ্মালোক উপার্জন করিয়াছি,তোমাকেই 
তৎসমুদায় সমর্পণ করিতেছি, গ্রহণ কর। 
রাম! .তুমি রুজা। স্ৃতরাং মান,. গৌরব ও 
অর্চনার পাত্র ; অতএব আমার প্রদত্ত রং 
হছুল্লভ রত্ব গ্রহণ কর। 

মহর্ষি শরভঙ্গ এই প্রকার কহিলে, মহা 
তেজ] সর্ববশান্ত্রবিশারদ রামচন্দ্র উত্তর করি- 
লেন, ত্রহ্মন! আমি স্বয়ংই উতকৃউ লোক 
সকল উপার্জন করিবার চেষ্ট! করিব; আমার 
সমুচিত আতিথ্য কর! হইয়াছে; আপনি পরম 
লোকে গমন করুন| এক্ষণে কেবল এইমাত্র 
প্রার্থনা করি, আমর! বনমধ্যে কোন্‌ স্থানে অব- 
স্থিতি করিব, আপনি উপদেশ প্রদান করুন। 

মহাপ্রাজ্ঞ শরভর্গ ইন্ুতুল্য-বলশালী রাম- 
চন্দ্রের মুখে ঈদৃশ বাক্য শ্রাবণ করিয়ণ কহি- 
লেন, রাম! এই অরণ্য-মধ্যেই তপঃসিদ্ধ 
তপোধন মহর্ষি স্থৃতীক্ষ বাস করিতেছেন ; 
ভূমি সেই পরম-ধার্ট্িক মহর্ষির নিকট গমন 
কর) তিনিই এই রমদীয় মহারণ্য-মধ্যে 
তোমার আবাস নির্দিউ করিয়া দিবেন। রাম ! 
সন্ভুখে এই যে পথিত্র মন্দাকিনী নদী দেখি- 
তেছ, তুমি ইহার আ্রোতের প্রতিকূল দিকে 
গমন কর) সামান্য উড়ুপ দ্বারাই এই নদী 
পার হইতে পারা যাইবে; হুতীক্ষের আজামে 
যাইবার এইই পথ| কিন্ত রাঁদ। এই জানে 
যুহূর্ত কাল অপেক্ষা কর; সর্প যেমন পুরাতন 
নির্মোক পরিত্যাগ করে, লেইরপ. সামি 
এই জীর্ণ দে গরিত্যাথ করি 





না ২ 
222 ০ 
নী 
২ 








অরগ্যকাণ্ড। 


২5 





তপঃ-সিদ্ধ মহর্ষি শরতঙ্গ এই কথ! বলিয়া 
অস্ত্েষ্টি-বিধানানুসারে অগ্নি-স্থাপন পূর্বক 
অন্ত্যেষ্টি মন্ত্রে ঘ্বতাহুতি প্রদ্দান করিয়া সেই 
হুতাশনে প্রবেশ করিলেন। ভগবান অগ্নি, 
তাহার অদ্ি, লোম, নখ, ত্বক, মাংস, মেদ 
ও রুধির, অমুদাঁয় দগ্ধ করিয়া! ফেলিলেম। 
শরভঙ্গ পাঁবক-প্রতিম-প্রভাসম্পন্ন তরুণ দেহ 
ধারণ পূর্বক অমি হইতে সমুখিত হইয়া 
শোভা পাইতে লাগিলেন । পঁরে তিনি ক্রমে 
ক্রমে পিতৃলোক, খধিলোক, সুর্ধ্যলোক ও 
দেবলোক অতিক্রম করিয়] শুভ ব্রহ্গলোকে 
উপনীত হইলেন। 

এইরূপে পুণ্যকর্মা মহর্ষি শরভঙ্গ, পবিত্র 
ব্রহ্মলোকে উপস্থিত হইয়া পার্খবদগণ-পরিরৃত 
পিতামহ ব্রদ্মাকে সন্দর্শন করিলেন। পিতা- 
মহও তেজংপুঞ্জ-সমুন্তামিত মহুর্ষিকে দর্শন 
করিয়া স্বাগত জিজ্ঞাস! করিলেন । 





দশন নর্থ । 
অভয়-প্রদান। 
মহর্ষি শরভঙ্গ দ্বর্গারোহণ করিলে চারি 
দিক হইতে দগুকারণ্যবাসী তপোনিরত মুনি- 
গণ মহাতেজ| রামচন্দ্রের নিকট আগমন 
করিতে লাগিলেন । ইহাঁদের মধ্যে কেই 
কেছু বৈধানদ,১*% কেছ কেহ বালখিল্য,% 





* যাহারা কৃষি বাত দয়া তচ্ষগ বগম দা, ফেরা বন্ত স্বাল 
মুগ ভক্ষণ করিগা মরীর ধাহণ কয়েন। 

* ধাহারা দুতদ খাদ্য পাইলেই কিক খান পথিত্যাগ 
ফয়েছ। 








কেহ কেহ সংপ্রক্ষাল,”% কেহ কেহ মরী- 
চিপ৯, কেহ কেহ অশ্বকুট্র,১* কেহ ক্ষেহ 
দস্তোলুখল,১* কেহ কেহ অভ্রার্থকাশী,১২ কেছ 
কেহ গাত্রশয্য,১৩ কেহ কেহ অশব্য,২$ কেহ 
কেহ অনবকাশিক,১৫ কেহ'কেহ উদ্মাজ্ঞক,১৬ 
এবং কেহ কেহ বা উদ্ধবানী।১৭ কেহ কেহ 
কেবল গলিত পত্র মাত্র তক্ষণ করিয়া! থাকেন) 
কেহ ফেহ কেবল জলমাত্র পান করিয়! 
কালাতিপাত কষেন; কেহ কেহ কেবল 
বায়ু মাত্র ভক্ষণ করিয়া! শরীর ধারণ করেন; 
কেহ কেহ সর্বদাই অনারৃত প্রদেশে অব- 
স্থিতি করেন; কেহ কেহ কেবল ম্থপ্ডিল- 


_শায়ী। কেহ কেহ নিয়ত ত্রতোপবাঁদ করেন ; 


"কেহ কেহ কল্পান্ত পর্য্যস্ত জলে বাস করিয়! 
থাকেন) কেহ কেহ সর্বদাই আর্র বসনে 


৮ বাহারা ধোতি প্রভৃতি প্রক্ষালন কাধ্য কবেন। কেহ কেহ 


বলেন, সংপ্রক্ষাল শবের অর্থ অশস্তনিক, অর্থাৎ যাহার! পধুর্বিত 
দ্রব্য তক্ষণ করেন না। 

* বেদে কথিত আছে, গ্রজাপতিব নখ হইতে বৈখানস, শ্রজ- 
গতির লোম হইতে বালখিল্য এবং প্র্থাপতিয় গাদপ্রঙ্গালন হইতে 
বংপ্রক্ষাল নামক খধিগণ সমূত্পন্ন হইয়াছিলেন। 

» াহার1 শ্বয়ং-পতিত ফলাদি তক্ষণ দ্বারা শনীব ধারণ করেন, 
অথবা যাহার! হুর্ধ্য অথবা! চক্্রেব রশ্মি গান করিয়া প্রাণ ধারণ করেন । 

১০ বহার! অপক জন্ম প্রশ্থর স্থার] ভুটিত করিয়! ভক্ষণ করেন। 

১১ দত্তই ধাহাদের উলুখল, অর্থাৎ বাহার স্ব দত্তাতিগরিক্ত 
উল্ধল ঠেঁফী প্রন্থৃতি অপা ফোম প্রকার বুডিন ঙ্তে ফোদ উবাই 
কুটন কঠিয়া ভক্ষণ করেন ন। 

১২ হায় পর্ত-শিখরে মেখমগুলের মধাব্ধী রা তপন্ত। 
রুরেন। 

১৩ ধাহায়! আখযণ-শৃন্য ভূমিতালে পয়গ করেন । 

১৬ বাহার একবারেই নিজ ধান পাত « 

১৫ হাহায় এবগামে রখারহান হইয়া তপ্ত কে? 


২৪ ধাঁহার ফ্ঠগরিমিত জলে অবসান প্যাক ক্ষ ডান ' | ' 


১৭ ধার গিটি-শিখরাী উদধ এদেশে নিক বাল ফাখেল। 


৪৪ 






২২. 


অবস্থিতি করেন); কেহ কেহ নিয়তই জপ- 
পরায়ণ; কেছ কেহ পঞ্চাগ্নির মধ্যে অব- 
স্থিতি করিয়া তপস্যা করেন; কেহ কেহ 
চারি মাস অন্তর আহার করিয়! থাকেন) 
এবং কেহ কে ঝা নিরাহারেই কালাতি- 
পাত করেন। কেহ কেহ বক্ষাপ্রে পাদ 
আসক্ত করিয়া নিয়ত অধোমুণ্ডে অবস্থিতি 
করেন; কেহ কেহ নিফাম; কেহ কেহ 
বা সকাম; এবং কেহ 'কেহ বা একমাত্র 
অঙ্ুষ্ঠে পৃথিবী অবলম্বন করিয়া! অবস্থিতি 
করিয়া 'থাকেন। 

এই প্রকার বহুবিধ-তপঃংসাধন-পরায়ণ 
প্রস্থলিত-পাবক-সদৃশ-তেজঃসম্পঙ্গ মহাত্মা 
মুনিগ্ণ বহুসংখ্যায় আসিয়া শরভঙ্গাশ্রমে 
রামের নিকট উপস্থিত হুইলেন; এবং 
কৃতাঞ্জলিপুটে সান্ত্বনা বাক্যে কহিলেন, রাম! 
তুমি ইক্াকু-বংশে জন্ম গ্রহণ করিয়াছ ) তুমি 
ভূমগ্ুলের সর্বত্রই স্থবিখ্যাত। ইন্দ্র যেমন 
দেবগণের, তুমিও তেমনি মনুষ্যগণের অধি- 
পতি। তুমি বিক্রম এবং যশোবিস্তার ঘ্ারা 
ভ্রিলোক-বিখ্যাত হুইয়াছ। তুমি পিতার 
আন্ঞানুসারে ভীষণ দুর্গম বন আগমন করি- 
(য়াছ। নাথ! ভূমি ধর্মজ্ঞ, ধর্মম-বুনল, এবং 
মহাত্মা ;.অদ্য আমর! তোমাকে প্রাপ্ত হই- 
য়াছি; আমাদের * কিঞ্ত প্রার্থনা আছে; 
[ অদ্য আমরা তাহা! তোমার নিকট ব্যক্ত 
| করিব; তাহাতে যদি কোন রদ কথা হয়, 
অনুগ্রহ ক্রিয়া ক্ষম। করিবে।, 
11. শ্রভো! যে রাজা কর-্বন্ূপে প্রন্মার 
. নিকট 82৯৫ আহ খরা: 


রক্ষা করেন না, তাহার অতীর অধর্্ম হয়। 
যে ভুর্বুদ্ধি মহীপতি প্রাণ অপেক্ষা প্রিয় 
পুত্রের ন্যায় পৌর ও জনপদবাসীদিগের 
রক্ষা না করেন, পৃথিবীতে লোকে তাহার | 
নিন্দা করে। আর যে রাজ! তেজ:-নহকারে 
দণ্ড উত্তোলন পূর্বক ভয় নিবারণ করিয়া 
ওরস পুত্রের ন্যায় প্রজাবৃন্দকে ধর্ম্মানুসারে 
পালন করেন, ইহ এবং পরলোকে তাহার 
অক্ষয় কীর্তিলাপ্ হয়; তিনি ইহলোকে নানা 
হৃখ-ভোগ করিয়া পরলোকে ইন্দ্র-সালোক্য 
লাভ করিয়া থাকেন। রাজা যথারীতি রক্ষ। 
করিলে প্রজারাও হৃখ-সচ্ছন্দে জীবন ধারণ 
করিয়! ধর্মাচরণ করিতে পারে । প্রজা পালন 
করেন বলিয়া রাজা সমুদয় দ্রব্যের যষ্ঠভাগ 
করশম্বরূপ প্রাপ্ত হইয়া থাকেন। আর ফল- 
মূলাহারী মুনিগণ যে ধর্ম উপাজ্জনি করেন, 
ধর্মানুসারে প্রজাপালক ভূপতি তাহার 
চতুর্থাংশ প্রাপ্ত হয়েন। রাম! এই যে.বন-। 
বাসীদিগকে দেখিতেছ, ইহাদিগের অধি- 
কাংশই ব্রাঙ্ষণ; তুমি ইহাদিগের নাথ; কিন্তু 
তুমি সম্মুখে বিদ্যমান' থাকিতে রাক্ষসের! 
অনাথের ন্যায় ইহাদিগের অনেককেই সংহার | 
করিতেছে। 

রাম! তুমি সকলেরই শরণ্য ) আমরা 
রাক্ষগণ কর্তৃক গ্রগীড়িত হইয়া তোমার |. 
শরণাপন্ন হইলাম। এস, দেখিতে পাইবে, | 
ছুরাত্ম! রাক্ষসের! িশদ্ধচিত বহদংখ্যক ] 


দিগের শরীর বনমধ্যে নিপতিত রহরাছে। | | 
এ গা প গপ্পা ও দাসী টি . 





| এবং চিত্রকুটনিবাসী মুনিদিগের প্রতি মহা 
অত্যাচার করিতেছে। এইরূপ দারুণ অত্যা- 
চারে প্ররত্ত রাক্ষসের! জনম্ছানবাসী খি- 
দিগের এতদুর অবমাননা1 করিতেছে ষে, 
আমরা তাহা কোন ক্রমেই* সহা করিতে 
পারিতেছি না। রাম! এক্ষণে আমর! একাস্ত, 
কাতর হইয়া! তোমারই শরণাপন্ন. হইলাম । 
নিজ ভুজবল অবলম্বন করিয়া আমাদিগকে 
পরিত্রাণ ও পালন কর। রাঘব! শোর্য্য 
| প্রকাশ করাই প্রভাবশালী অধীশ্বরের প্রধান 
ধর্ম | 

মহাত্মা তাঁপসদিগের এই প্রকার বাক্য 


| শবণ করিয়! ধর্ম্াত্বা রামচন্দ্র তাহাদের সকল- 


কেই কহিলেন; তপোঁধনগণ! আমাকে এরূপ 
বলা আপনাদিগের উচিত হয় না; আমি 
আপনাদের আজ্ঞাবহ; আপনার। তপস্যা, 
শীস্ত্রজ্ঞান ও বয়সে বৃদ্ধ; আমিই লক্ষমণের 
সহিত আপনাদিগের শরণ লইলাম। আমি 
আঁপনাদিগের কার্ধ্-সিদ্ধির নিমিততই যদৃচ্ছা- 
ক্রমে নানা-জন্ত-নিষেবিত এই ঘ্গুকারণ্য- 
মধ্যে উপস্থিত হইয়াছি। এক্ষণে এই বনবাসে 
রাক্ষনদদিগ্কে সংহার করিয়া মুনিদিগকে 
রক্ষা করিতে পারিলেই আমার উদ্দেশ্ট-সিদ্ধি 
ও কীর্তিখ্যাপন হয় 1 

মহাত্বা রামচন্দ্র বনবালী মুনিদিগকে এই 
রূপে অভয় প্রদান করিয়! তাহাদিগের 
সহিত একত্র হইয়া মহর্ষি হ্ৃতীক্ষের আশ্রমে 
গমন করিলেন। 


কাণ্ড । 


লক 


সুতীক্ষ-দরশন। 


অনস্তর মহাবল রামচষ্ড/ সীতা, লক্ষমণ ও | 
খষিদিগের সমভিব্যাহারে হ্বতীক্ষের আশ্র- | 
মাভিমুখে যাত্রা করিলেন। তিনি দুর-পথ 
অতিক্রম করিয়! প্রথর-বেগশালিনী মন্দাকিনী 
নদী পার হইয়! পর্ববতোপরি বহুদুর-বিস্তৃত 
এক নীলবর্ণ নিবিড় বন দেখিতে পাই. 
লেন। ইক্ষাকুনন্দন রামচন্দ্র ও লক্ষ্মণ দীতার 
সহিত নানা-তরুলতাচ্ছন্ন এ বনমধ্যে প্রবিষ্ট | 
হুইল্নে। তাহারা বনমধ্যে প্রবেশ করিয়া 
'ছু-পুষ্প-ফল-সমন্বিত প্রচুর-চীর-চীবর-পরি- 
চিন্রিত আশ্রম-স্থান দেখিতে পাইলেন। 
এঁ আশ্রম-মধ্যে মল-পক্কিল-জটামগডল-মগ্ডিত 
তপস্থী স্থৃতীক্ষ বসিয়া! আছেন। সত্যবিক্রম 
রামচন্দ্র সেই তপোবৃদ্ধ তাপসের সমীপে 
গমন করিয়! তাহার পুজা করিলেন, এবং 
কৃতাঞ্জলিপুটে বিনয়-সহকারে “আমার নাম 
রাম” এই বলিয়া ভূমিষ্ঠ হইয়! তাহাকে 
প্রণাম করিলেন। বৃদ্ধ তপস্থী স্ৃতীক্ষণ, ধার্টমিক- 
শ্রেষ্ঠ রামচন্দ্রকে দর্শন করিয়া বাহুযুগলদ্বারা 
আলিঙ্গন করিলেন, এবং কহিলেন, ককুৎ্স্থ- 
নন্দন ধার্সিক-শ্রেষ্ঠ রামচন্দ্র! তোমার কুশল! 
তোমার আগমনে আমি পরম-পরিতুষ্ট হই- 
লাম; তুমি পদার্পণ করাতে এই আশ্রম 
এতদিনে সনাথ হইল। রাম! আমি গুপি- 
য়াছি, তুমি রাজ্য-্রফ হুইয় চি্রেকূটে আগমন 
করিয়াছ; তোমার অপেক্ষাতেই দ্বামি ধাঙকাল' 








২৪ 


রায়ার়ণ। 





পর্য্যন্ত, এই জয়া-জীর্ণ দেহ মহীতচল পরি- 


ত্যাগ করিয়! স্বর্গে আরোহণ করি নাই। 

তখন রামচন্দ্র সেই উগ্র-তপন্থী কঠোর- 
ব্রতাচারী বৃদ্ধ মহর্ধিকে কহিলেন, মহর্ষে ! 
আঁপনি ইহলো$ পরিত্যাগ পূর্ব্বক উৎকৃষ্ট 
লোকে গমন করিবেন; পরস্তু মহর্ষে ! এক্ষণে 
আমার প্রীর্ঘনা। আপনি আর্দেশ করেন, 
আমরা বনমধ্যে কোন্‌ স্থানে আশ্রম নির্মাণ 
করিয়! অবস্থান করিব তপঃসিদ্ধ ধীমান 
শরভঙ্গ আমাকে বলিয়াছেন, আপনি জ্ঞান- 
বিজ্ঞান-সম্পন্ন এবং সর্ববজ্ঞ । 

লোক-বিখ্যাত মহর্ষি স্বতীক্ষ, রাঁমচন্দরের 


উক্ত বাক্য শ্রবণ পূর্ববক মহা আনন্দিত্‌ হইয়া 


মধুর বাক্যে কহিলেন, রাঁম ! তুমি এই আশ্র- 
মেই বাস করিতে পার; এই আশ্রমের নান! 
গু; এখানে প্রচুর পুষ্প, স্থমধুর পানীয়, 
সন্বাছু-ফলমূল-সম্পন্ন পাদপসমূহ এবং প্রভূত 
ফল-ভোজন প্রাণ্ড হওয়৷ যাঁয়। এই স্থান 
নানা-প্রকার সাগন্ধে সর্বদাই আঁমোদিত রহি- 
পাছে; এখানে স্থানে স্থানে বিচিত্র-পন্মিনী- 
সমূহ-সমলঙ্ক্রত সরোবর সকল শোভ। বিস্তার 
করিতেছে; ইহার প্রান্তভাগ বধনরাজি দ্বার! 
অতীব মনোহর) এবং নানাবিধ হুল্দর কঁরনও 
ইহার শোভা সম্পাদন করিতেছে। এই 
আমে বছসংধ্যক মহর্ষির সমাগমও হইয়া 
থাকে; এবং কোন সময়েই এম্থানে ফলধূলের 
অভাব হয় না। এই আশ্রমে চতুর্দিক 
হইতে বহুদূংখ্যক স্ৃগযুখ আগমন করিস 
অকুতোভয় ইন্ছানুদারে ইতস্তত বিচরণ 
করিয়া পুনব্ীক্স প্রতিগগদ ঝরিয়! থাকে ; 


রাষ ! যদি তুমি তাহাদের হিংসা কর, তাহা 
হইলে তাহা অপেক্ষা আর পাপকর্্ কি 
আছে ! রামচন্দ্র ! একাশ্রমে তোমার অধিক 
দিন অবস্থান কর! উচিত হইতেছে ন!। 

মহর্ষি স্ৃতীক্ষ রামচন্দ্রকে এইল্প বলিয়া, 
সন্ধ্যাকাল উপস্থিত দেখিয়। সন্ধ্যাবন্দনে 
প্রবৃত্ত হইলেন । তাহার সন্ধ্যোপাসনা সমাপ্ত 
হইলে তিনি রামচজ্ররের বাসস্থান নির্দিষ্ট 
করিয়া দ্রিলের্ন। অনন্তর সন্ধ্যাবসাঁনে রজনী 
উপস্থিত হইলে মহাখ্বা মহর্ষি হ্তীক্ষ, পুরুষ- 
সিংহ রামচন্দ্রের সৎকার পূর্ব্বক স্বয়ংই 
তাপস-তোজ্য স্ুপবিত্র অন্ন তাহাকে প্রদান 
করিলেন। 


দ্বাদশ সর্গ। 

ততীক্ষাশ্রম-নিবান। 
মহর্ষি হ্ৃতীক্ষ কর্তৃক সমাদৃত মহাভাগ 
রামচন্দ্র ীত! ও লক্ষ্মণ সমতিব্যাহারে সেই 
আশ্রমে সেই রাত্রি যাপন করিয়া! প্রভাতে 
জাগরিত হইলেন। তাহারা যথাসময়ে গাত্রো- 
খান করিয়া পন্মন্থবানিত সলিলে মুখপ্রক্ষাঁ- 
লনাদি শৌচক্রিয়া সমাপন করিল্লেন। অনস্তর 
তাহারা তপস্বীদিগের অগ্নিশরণে অন্নিত্তয়ের 
উপাঁপনা পূর্বক নবোদিত-ূর্যা-সঙদর্শনে বীত- 
পাপ হইয়া স্থৃতীক্ষের সমীপে গমন করিয়া 
কছিলেন, ভগবন ! আপনি পৃজনীয় হইয়াও |. 
আমাদের যথেষ্ট পৃজ। ও ধৎকার করিয়া- 
ছেন) আম্রা গত রাত্রি পরম হা যাপন 
করিয়াছি; এক্ষণে আঁপনকার অনুমন্ধি 


আরগযকাও। 


প্রার্থনা করি, আমর! গমন করিব ; ধাষিগণ 
আমাদিগকে ত্বরা দিতেছেন। আঁমরা সত্ব 
দণ্ডকারণ্যবাসী পুণ্যশীল মুনিদিগের সমস্ত 
আশ্রম-মগ্ুল সন্দর্শন করিব। প্রীর্ঘনা করি, 


আপনি আমাদিগকে ও এই সকল জ্বলস্ত- 


পাবক-সদৃশ তপোবৃদ্ধ ধর্মাচারী মহর্ষি- 
দিগকে গমনানুমতি করেন। আ্ামাদিগের 
ইচ্ছা, নূর্ধ্যের কিরণ অগহা হইবার পূর্ব্েই 
আমরা আপনকার অনুমতি লইয়া এস্থান 
হইতে যাত্রা করি। 

মহাছ্যতি রামচন্দ্র এই কথ বলিয়া! লক্ষ্মণ 
ও সীতার সমভিব্যাহারে মুনির চরণে প্রণাম 
করিলেন। মুনি্রেষ্ঠ স্থৃতীক্ষ, চরণ-পতিত 
রাম ও লক্ষমণকে উত্থাপন পূর্ববক ম্নেহ-ভরে 
গাঢ় আলিঙ্গন করিয়া! কহিলেন, রাম ! তুমি 
লক্ষণ ও ছায়ার ন্যায় অনুগামিনী এই সীতার 
সমভিব্যাহারে নির্ববিন্থে যাত্রা কর; এবং 
এই সমস্ত দগুকারণ্য-বাঁনী তপঃ-শুদ্ধ-চেতা! 
তপস্বীদিগের আশ্রমপদ সন্দর্শনে প্রবৃত্ত হও। 
তুমি নীতা ও লক্ষমণ সমভিব্যাহারে ফল-পুষ্প- 
ভূযিষঠ প্রশান্ত-মগযৃখ-নিষেবিত কমনীয়-পক্ষি- 


].| কুল-পরিকূজিত বিবিধ বিচিত্র কানন, প্রফুল্প-. 


পঙ্কজ-বগু-পরিশোভিত প্রস্ন-সলিল হুংস- 
.কারগুব-নিমাদিত তড়াগ ও সরোবর, রমধীয়- 
| দর্শন গ্লিরিংপ্রত্রবণ, এবং ময়ূর-বিরাবিত রমণীয় 
ঘরণ্যানী সক্কল পরিদর্শন কর? বৎসরাম1-- 
বস সৌয়িত্রে! তোমাদের মঙ্গল হউক; 
তোমকা খে গমন বন । আাঘাদের সহিত 
সাক্ষাৎ করিবার জন্য তোমরা পুনর্ধধার এই 
কাজষ-মগ্খলে আগমন করিও | 


. রামচন্দ্র, মহর্ষি ৃতীক্ষের ঈদৃশ বাক্য |. 


শ্রবধ পূর্ববক যে আজ্ঞা বলিয়া লক্ষমণ-সমভি-.]. 


ব্যাহারে ভীহাকে প্রদক্ষিণ করিয়া গমনের 
উপক্রম করিলেন। তখন; আয়ত-লোচন্না |. 
জানকী, রাম-লক্ষমণ উভয় ভ্রাতার হস্তে অতি- |. 
হন্দর তুশীর, ছুইখানি শরাসন এবং শক্রু- |. 
নিসুদন ছুইখানি খড়গ প্রদান করিলেন। | 
অনস্তর. রামচন্দ্র ও লক্ষ্মণ পৃষ্ঠে তুণীর 
বন্ধন পূর্বক চাপদ্ধয় ধারণ করিয়া, আশ্রম- | 
দর্শন জন্য, বহির্গত হইলেন। | 


পপ 


ত্রয়োদশ সর্থ। 


সীতা-বাক্য। 
রামচন্দ্র ও লক্ষ্মণ শরাঁলন ধারণ পূর্বক | 
যাত্রা করিতেছেন দেখিয়া, জনক-তনয়া সীতা 
স্েহপুর্ণ মনোহর বাক্যে স্বামীকে সম্বোধন 
করিয়া কহিলেন, নাথ! যদিও আপনি মহা'- 
পুরুষ ; তথাপি সুষ্ষ বিচার করিয়া দেখিলে 
হৃদয়ঙ্গম হইবে যে, আপনি যে কার্যে প্রবৃত্ত | 
হইতেছেন, তাহাতে অধর্্ম লাছেরই সন্ভা-, 
বনা। আর্ধ্য! সাধুগণ অহিংসা দ্বারাই পরম- |. 
পবিত্র ধর্ম সঞ্চয় করিয়া থাকেন; পরম্ত সপ্ত- | | 


বিধ ব্যসন দ্বার! আবার এ ধর্ম সমূলে উদ্মুলিত | | 


হয়। কথিত আছে যে, এই সপ্তবিধ ব্যম- 
নের মধ্যে চারিটি কামজ ও তিনটি ক্রোধ- 
জনিত। কামজ ব্যসন-চতুউয়ের' মধ্যে প্রথম 
মিথ! বাক্য, ইছ! সাধুদিগের একাস্ত পারি. 
হার্ধ্য; দ্বিতীয় ব্যমন পরদারাভিগমন; তৃষ্ঠীয় 









বত 


রামায়ণ 





অকারণে শত্রুতা) এবং চতুর্থ রোন্রতা। রাম- 
চন্্র! জিতেন্তিয় ব্যক্তিগণ ্নাগাসেই এঁ 
সমুদয় ব্যসন নিবারণ করিতে সমর্থ ইয়েন | 
আর্য! আপনি যৌঁজিতেনিয়ে এবং সক্ধার্যেই 
ঘে আপনকাঁর দৃঢ় অধ্যবসায় আছে, তাহা 
আমার অপ্রিজ্ঞাত,নাই। আপনি জন্মার- 
চ্ন্গে কদাপি মিথ্যা বাক্য কছেন নাই, 
কখন কহিবনও না। আপনকার অন্যান্য 
ব্যসনও নাই। ধর্ম-হানিকর পরদার-গমনেরই 
বা আপনাতে সম্ভাবনা কি? কিন্তু এক্ষণে 
আপনি যে পরহিংসা ব্রত ব্রতী হইয়াছেন, 
তাহাতেই আপনকার অকারণে শক্রতাঁচরণ- 


রূপ বসন উপস্থিত হইতেছে । বিশেষত, 


এক্ষণে রাক্ষমগণের সহিত শক্রতা-সাধন কোন 
ক্রমেই আপনকার শ্রেয়ক্কর নহে। 
বীরাগ্রগণ্য! দণ্ডকারণ্যনিবাসী খধিদিগের 
রক্ষায় জন্য আপনি প্রতিজ্ঞা করিয়াছেন, 
যুদ্ধে রাক্ষমদিগকে সংহার করিবেন; এবং 
এই জন্যই আপনি মশর শরাসন ধারণ করিয়। 
আ্রাতার মছিত যাত্র/ করিতেছেন। আধ্য ! 
আপনাকে যাত্রা করিতে দেখিয়া, আপনকার 
সর্ববাঙ্গীণ-মঙ্গল-বিষয়ে সম্যক পর্্যালোচম! 
করিয়া আমার চিত নিতীস্ত ব্যাকুল হইয়াছে; 
দগডক-ধনের অভ্যন্তরে প্রবেশ করিতেও 
আযার প্রতৃত্তি ছইতেছে না) কারণ বলি- 
তেছি, শ্রয়ণ করুন। আপনি বখন ভ্রাতার 
সম্ভিব্যা্থার়ে শর শরালম ধারণ করিয়া 
বনে প্রবেশ করিতেছেন, তখন বনচরধিগকে 
দর্শন করিয়া ঘে বাণঞ্ষেপ করিছেন সা, 
ভাঙা আমার দিলা হয় ব11 ইন্ষন-লপপার্কে 


অগ্নির যেরূপ তেজোরদ্ধি হয়, কথিত আছে, 
শরাসন-সংসর্গও সেইরূপ ক্ষতিয়ের অতীব 
তেজো্বদ্ধি করে। আপনাকে এতাদৃশ 
বিক্রমশালী দর্শন করিলে, বনচর়ের। সুতরাং 
ভীত হইবে ;আবং অতিদুরবাসী হইলেও 
তাহায়। আপনকার অনিষ্ট চেষ্টা! করিবে । 

মহাবাঁছৈ।! পূর্ব্বকালে কোন ভপোবন- 
মধ্যে এক জিতেন্্রিয় সিদ্ধ তপস্বী বাস করি- 
তেন। বহুতর স্বগ ও পক্ষী সকল একান্ত 
অনুরক্ত হইয়া এ পবিত্র কাননে অবস্থিত 
করিত। একদ1 শচাঁপতি পুরদ্দর এ তপস্বীর 
তপোবিদ্ব করিবার জন্য সৈনিকবেশে খড়গ- 
হস্তে এ আশ্রমে উপস্থিত হইলেন; এবং 
এ খড়গ পবিভ্র-তপস্যাচারী মুনির নিকট 
গচ্ছিত রাখিয়। প্রশ্থান করিলেন। মুনি গচ্ছিত 
খড়গ প্রাপ্ত হইয়! উহার মক্ষা-বিষয়ে তৎপর 
হইলেন, এবং নিজ রিশ্বীস অক্ষ রাখিয়। 
অরণ্য-মধ্যে বিচরণ করিতে লাগিলেন ;১--ফল- 
মূল গানয়ন করিবার নিমিত্ত যে যে স্থানে 
গমন করেন, পাছে অপহৃত হয়, ই ভয়ে 
তিনি গচ্ছিত খড়গাও সঙ্গে লইয়া! যাৰ । এই* 
রূপে নিয়ত অস্ত্র বহন করিয়! জ্রুষে ক্রমে 
মুনির উগ্র প্রবৃতি জন্মিল; তিনি তাপস-সথুলভ 
প্রশান্ত ভাব পরিত্যাগ করিলেন; এবং উত্ত- 
রোস্তর প্রমাদ-গরস্ত ও ধর্-্রষট ছইয়া নিষ্ঠুর 
কার্ধ্যেই নিতান্ত-বিরত হইয়া পড়িলেন। এই. 
রূপে অন্ত্র-লাহচর্ধ্য মিধন্ধার' পরিখা ছুনি 
নিযয়গাখী হই্য়াছিলেন। 

পরতে! খল্-সংসর্গ-বিদায়ে আবি পাই 
একটি পুরাহ্বতের উল্লেখ করিলায। ধৃত 





সি 





অরশ্যকাও 


 হ্ 





| স্গাচর কথিতও হইয়া! থাকে যে, অগ্সি 
| মংযোগে যেরূপ কাষ্ঠের বিকার জন্মে, 'অস্্র-' 


| বংধোগে অন্ত্রধারীরও সেইরূপ চিত্ত-বিকার 


জন্মিয়া ধাকে। নাথ! আমি আপনাকে 
শিক্ষা দিতেছি ন1; স্েহ এবং বহমান বশত 
আপনাকে কেবল স্মরণ করাইয়া! দিতেছি 
মান্র। আপনি ধনুর্ধীরণ করিয়াছেন, যেন 
আপনকার কদাপি সেরূপ বুদ্ধি নাহয়। 
অপরাধ ব্যতীত দণ্ডকারশ্যবাসী রাক্ষসদিগকে 
বধ করা যুক্তি-সঙ্গত নছে। মহাবাহো ! 
বিনাপরাধে কাহাকেও বধ কর1 উচিত হগ্ন 


| না। স্বধন্ন-নিরত শৌধ্যশালী ক্ষত্রিয়দিগের 


ধনুর্ধীরণের উদ্দেশ্ট এই যে, আর্তদিগকে 
রক্ষা করিবেন। নাথ ! অস্ত্র-পস্ত্রই বা কোথায়, 
যুদ্ধ-বিগ্রহই বা কোথায়, ক্ষত্রিয় ধর্মই বা 
কোথায়, আর জটা-বক্ষলাদি-ধারণ পূর্বক 
তপশ্চরণই বা কোথায়! আপনি সম্প্রতি 
তাপন-ধর্পা অধলম্বন করিয়াছেন, শ্থতরাং 


1 আপনকার পক্ষে এক্ষণে উশ্রতর ক্ষান্ত ধর্ম 


সুরু 
ক 


1 এইশান্তরগর্হিত কলুষিত বুদ্ধি পরিত্যাগ পূর্বক 


সর্বতোভাবেই প্রতিষিদ্ধ;) আপনি এক্ষণে 


ৃ তাপল-ধর্মই প্রতিপালন করুন। আর্য! 


11 সাহচর্য অংপকলুষিত বুদ্ধি জাগে (সত এ) 
| আপনি যখন রাজ্য পর্লিত্যাগ করিয়াছেন) 


1 


নু ৪. 
নী 


খাপনি অযোধ্যায় প্রতিগমন করিলে পুনর্র্বায় 

“| ক্ষান্ত ধর্টের অনুষ্ঠান করিবেন) তাহা হইলেই 

|. খামার স্বতার পরম আননা, এবং শ্বশুরের 
1. শক্ষর শরীতি জশিবে। নাথ! নিয়ত অন্তর“ 
| বাক্যই কহিয়াছ। সবশ্রোগি!: আমি তোমাৰ; ] 
আর ইছার কি উত্তর দিব, ছি নিজেই র 





তখন আক্ষণে শস্ত্রলেধা পরিত্যাগ পুর্ববক নিয় 
মুদিসুতি অবরস্থদ করিয়া? ধর্শানুষ্ঠান করাই 


আপনকার সর্বতোভাবে কর্তব্য ার্যয! 
অহিংসা-প্রধান ধর্শী হইতেই, অর্থ, অহিংসা 


প্রধান ধর্ম হইতেই সখ, এবং অহিংসাঃপ্রধান | 
ধর্ম হইতেইন্বর্গ লাভ হইয়! থাকে হিংসা | | 


প্রধান ধর্মই এই জগতের টায় শান্ত্রোজ, | 


বিবিধ নিয়ম দারা যত পূররীক আত্াকে কর্ষণ | |. 


করিতে পার়িলেই লোকে স্বর্গ লাত করিতে [| 
সমর্থ হয়; শ্থুখসেবা হইতে কখনই স্থখ লাভ | | 
করাযায় না।.অতএব, সৌম্য ! আপনি নিয়ত 
অহিৎসা-নিরত হইয়া ধর্্মাচরণ .করুন। 
আপনি সকলই জানেন; ভ্রিলোক্যের লমু- 
দায় তত্বও আপনকার অবিদিত'নাই। 

*. প্রভো! আপনাকে কে ধন্মোপদেশ 
প্রদান করিতে পারে ? তবে ্ত্রী-হ্বলভ-চপ- 
লতা বশতই আমি যশুকিঞ্িত বলিলাম ; 


এক্ষণে অনুজের সহিত পরামর্শ করিয়া যাহা, | |. 


কর্তব্য বিবেচন। হয়, করুন। 


টি সর্থ। 


রামচ্রবাক্য। 751. 
ধিদেহ-নন্দিনীর মুখে ঈদৃশ রর [| 


মধুর বাক্য শ্রবণ করিয়া, রাত্মা রামচন্দ্র || | 
উত্তর করিলেন, ধর্মে দেবি জনকান্মজে?/1 | 


ভূমি প্রণয়বশত নিজ বংশের অনুরূপ হত কা | ৰ 


যখোচিত উত্তর দিয়াছ য়ে, “আর্ত? এই শন 
মাওরও না থাকে, এই জন্যই ক্ষভির়্েরা প্র 





৪ 





১ 


, রামায়ণ । 





ধারগ করেন। কিন্তু দীতে ! দেখ, দকারপ্য - 
হইলেও, নার্ড' হইয়াছেন বলিয়াই ছু বয়, 


বানী কঠোর- ্রতাচারীুনিগণ মা! 





আসিয়া খামার, শরণ লইয়াছেন। হারা 
ফল-মূল, বাহার পূর্বক তপোবনে বাস করিয়া 
নিয়ত, ধর্মমাচরগ, করেন; ' কিন্ত রাক্ষসের! 
নিরতিশয় পীড়ন করাতে কিছুতেই শাস্তি লাভ 
করিতে পারিতেছেন না। তাহারা সকল সম- 
য়েই বিবিধ প্রকার নিয়মাচরণ পূর্বক বিবিধ 
প্রকার ব্রতাদির অনুষ্ঠান করিয়। থাকেন) 
কিজ্ত বনচারী বিকৃতাকাঁর ঘোররূপী রাক্ষ- 
সেরা তাহাদিগকে ভক্ষণ করিতে আরম্ভ করি- 


যাছে। তাহারা ভক্ষণ করিতে আরস্ত করি; 


'যাছে বলিয্বাই দণ্কারণ্য-নিবামী মুনিগণ 
 ভয়-বিহ্বল হইয়া আমার নিকটে আসিয়া 
বলিলেন, আমাদিগকে রক্ষা কর। আমিও 
তাহাত্রিগের মুখ-বিনিঃহত তাদৃশ বাক্য শ্রবণ 
করিয়া পাঁদ-বন্দন পূর্বক কহিলাম, আপনারা 
প্রসন্ন হউন; আপনার তপঃ-প্রভাব-সম্পক্ন 
্রাঙ্গণ আমাদিগের উপাস্য; আমিই আপনা 
দিগের অনুগ্রহ প্রার্থনা করিব, কিন্ত তাহা না 
হইয়া আপনারাই আমার শরণার্থী হইতে- 
ছেন; ইছা অপেক্ষা আমার আর কথ্টকর 
বিষয় কি আছে! যাহা হউক, এক্ষণে আমাকে 
কি করিতে হইবে, আতা করুন। 
ত্রাঙ্গাণের! সকলেই সমান উৎপীড়ন সয় 
করিতেছিলেন, ফাঁকি ভাহাদিগের নিকট গার 
কথা বলিরাদারে ভাছারা নকলেই একবাক্ে 
বলিয়া উিঠিলেন, রাম! অওকারগানালী ছু 


কর্দ। বহতর রান আমাদিগের উপ রিড়াড় 


অত্যাচার করিতেছে। তুমি যা, 


মাধিগকে-রক্ষা 
কর. . অ্িহোত্রী আক্ষগদদিগের হোলের । 
সময় এবং ধর্শ- পৌমাসাদি যাগ কল্িধার 
সময় মাংলাপী রাক্ষসেরা জম্ধ হইয়া আমা- ্ 
দিগের উপর নানাপ্রকার অত্যা্ার করে।, 
অনেক বিবেচন! করিয়া দেখিলাম; রাক্ষস" | 
নিগীড়িত তপস্বীদিগের' পক্ষে তুষি ভিন্ন আর 
গত্যন্তর নাই। তপোবলে আমরা অনায়াসেই | 
নিশাচরদিগকে বিনাশ করিতে পারি ) কিন্ত 
অনেকদিন কষ্ট করিয়া! যে তপং-সঞ্চয় করি- 
য়াছি, তাহ। ক্ষয় করিতে প্রবৃত্তি হয় ন। 
রামচন্দ্র! তপস্যায় অনেক বিশ্ব, অতিকষ্টী। 
করিয়া তপস্যা করিতে হয়; এই জন্যই, রাক্ষ- 
সেরা আমাদিগকে ভক্ষণ করিলেও, আমর] : 
অভিসম্পাত করি না। অতএবতুমিই ধনুর্ধারণ 
করিয়া, দণ্ডকারণ্য-বাঁলী নিশাচরদিগের উৎ- 
গীড়ন হইতে আমাদিগকে রক্ষা কর? রঃ 
বনমধ্যে তুমিই আমাদিগের রক্ষাকর্তা 17... ০. 
থষিদিগের এইরূপ বাক্য, পরীবণ রক রর 
আমিও সকলের সাক্ষাতেই প্রতিজ্ঞা, কারি 
য়াছি যে, দুকারণ্য-মধ্যেগাবিসিথাকে আমি: 
যত্ব সহকারে পরিপালন করিধ। নীতে সু 
গণের নিকট আছি চীন; প্রতিজা করিয়াছি, 
তখন জাবিত থাকিতে) আমি সেক প্রতিষ্ঠায় 
অন্যথাচরণ করিতে পারিব দং(প্লানিসব্বান্ত- 
কর্ণের সহিত বলিতেছি, -খট আগে! 
আমার প্রিয়তয় আর কিছুই রাই | উাসফি । 
মামি জীগন ব্যাগ করিতে $াকাঁঘাকে 
এবং লধ্মগকেও পর়িতাাগ টা 





















| রয় রিবন 
তএব আমীয় অবশ্যই খযিষিগিকে রক্ষা! 






র্মাচরণ করিতে পারেন, তহিষয়ে আমাকে 
সর্ঘতোভাবেই যন্ধবান হইতে হইখে। মুনি" 
দিগকে রক্ষা করিবার জন্যই আমি এরূপ বলি- 


তাহা করা আমার সর্ববতোভাঁবেই কর্তব্য । 
খষিগ্ণ ন! বলিলেও আমার এইরূপ করা 
উচিত, তাহাতে আবার যখন প্রতিজ্ঞা করি- 
যাছি, তখন আর কথ! কি? জনক-নন্দিনি ! 
আমার প্রতি অসাধারণ ভক্তিবশতই তুমি 
আমাকে তোমার নিজের এবং তোমার বংশের 
অনুরূপ হিত বাক্য উপর্দেশ করিয়াছ। স্েহ 
ও প্রণয়ের অনুরোধে তুমি যে নকল কথা 
| কহিয়াছ,তাহাতে আমি তোমার প্রতি অত্যন্ত 
সন্ত হইয়াছি; কারণ, অপ্রিয়কে কেহ 
| কখন হিতোপদেশ প্রধান করে না। 


]. সীতা এই সকল কথা কহিয়া লঙ্মমাণের, 
| সমতিব্যাহারে শরাসন-হন্তে বিবিধ মনোরম 
| | আজমোদ্ছেশে যাত্রা করিলেন। 


পপ 


পরশ সর্গ। 
রি অগস্তাপদ্ঠর্রন। ৭ 
ক্ষত মহাদ্া রাজ, নড়ে মধধাহা 
রীযা পর গশ্চাৎ নাবী: গণ ধনুর 


1 করিতে হইবে যাহাতে সাহার! নিরুদেগে | 


য়াছি। অতএব, (থিলি ! যাহ! বলিয়াছি, | 


মাতা রামচন্দ্র মৈথিল- 'রাজ- নন্দিনী, 


[নিরতিশয় কৌতুহল জঙ্গিয়াছে) আপনি 








গমন করিতে লাগিলেন। "মন করিতে 
করিতে তাহারা শানাপীকান রর বন, 
উপষন, পর্রবত, নদী, নী পুলিবচারী সারি |] 

ও চক্রবাক) বিষিধ- জলচর-পক্ষি নিমেিত' . 
রফুল্পন্থজ-পরিশোভিভ' জয়োবর, বিবিধ” 1. 
প্রকার পক্ষী, বানর-ূথপতি, স্বগবৃথ, মদত |. 
মাতঙ্গ, মহিষ, বরাহ, গবয় ও চয়র সকল | 
সন্দর্শন বরিলেন। ক্রমে বছুদুর গমন করিতে || 
করিতে দিবাকর, অস্তগমনোগৃখ হইলে | . 
তাহারা যোজন-বিস্তৃত গজযৃখ-বিলোড়িত | | 
একটি জুম্য সরোবর দেখিতে পাইলেন। 
পদ্মবনে উহার প্রান্তভাগ অতীব বিচিত্র হইয়া! | 
আছে; এবং শরারি, হংস ও কুরর প্রভৃতি 
'জলচর পক্ষি-সকল উহাতে দলে দলে বিচ- 
রণ করিতেছে। 

দেই রমণীয় স্বচ্ছ সরোবরে গীতবাদ্য-শব্দ | |. 
তাহাদের কর্ণগোচর হইতে লাগিল; কিন্তু [| 
কেহই দৃষ্টিগোচর হইল না। তখন মহাষপ! ৷ 
রামচন্দ্র ও লক্ষণ কৌতুহল নিবন্ধন ধর্মাৃত- | | 
নামক মুনির লমীপবর্তা হইয়া জিজ্ঞাসা করি- |] 
লেন, মহাদ্যুতে ! এই অতি আশ্চর্য ব্যাপান্ন | 1 
অবলোকন করিয়া আমাদের সকলেই; ].] 























অনুগ্রহ পূর্বক বনগুন, এ কি। 

মহাস্মা রাঘব এই কথা ক্ছিলে ধর্ম! 
ধর্মভূত এ সরোবরের মাছাত্থ্য বন করিতে 
আর্ত করিলেন। তিনি কহিলেন, রাম ! খাই 
সরোবর জতি মা ধ্াপ্র; ৃ 


৩০ 





নির্মাণ করিয়াছিলেন। এক সময় মহামুনি 
মন্দকর্ণি শিলাতলে উপবেশন পুর্ববক বায়ু- 
মাত্র আহার করিয়া! দশসহত্র বৎসর ঘোরতর 
তপস্যায় প্ররত্ হইয়াছিলেন ; ইন্্রাদি দেব- 
গণ তদ্দর্শনে ভীত "ও ব্যথিত হইয়া পরম্পর 
কথোপকথন করিলেন, নিশ্চয়ই এই মুনি 
আমাদিগেরর কাহারও পদ কামনা করিতে- 
ছেন। এইরূপ আশঙ্কা করিয়! তাহারা মুনির 
তপোবিস্ব করিবার জন্য প্রচলিত-বিছ্যুৎ- 
কাস্তি ক্ষীণমধ্য। দিব্যাভরণ-ভূষিতা পঞ্চ প্রধান 
অক্লরকে নিয়োগ করিলেন। তাহার! 
আশ্রমে আগমন করিয়া দেবকারধ্য সাধনের 
জন্য নৃত্যগীতাঁদি ছারা তীব্র- -তপো-ব্রত 
মুনির প্রলোভনে প্রবৃত্ত হইল; এবং ক্রমে 
ক্রমে, সেই এহিক ও পারলৌকিক ধর্ধন- 
দর্শী মুনিকে মদনের বশবর্তী করিয়। আনিল। 
অনস্তর সেই পাঁচ অপ্নরাই মুনির পত্তী 
হইল । তখন মন্দকর্ণি তপোবলে স্বয়ং যুবক- 
রূপ ধারণ করিলেন ; এবং তাহাঁদিগের জন্য 
এই সরোবরের অভ্যন্তরে এক গুপ্ত গৃহ নির্মাণ 
করিয়া দ্িলেন। এক্ষণে সেই পঞ্চ অগ্লরাই 
যথাহ্থথে এই মরোবর-মধ্যে বাস করিয়। মুনির 
সহিত বিহীর করিতেছে। সেই ক্রীড়া-পরা- 
য়া! অপ্লরাদিগেরই এই তৃষণ- শবমিশ্রিত 
প্রো মনোহর গীত-শব্দ শুনা যাইতেছে। 
মহাবল রামচন্দ্র ও. লক্ষণ, ভাবিতাস্বা 


পরিক্ষিণ্ত বিবিধ- ক্ষলতা-পরিবতব্ক্ষতেল:- 
সমুষ্ভাসিত আশ্রম'মগুল দেখিতে পাইলেন । 
তিনি আশ্রম. দেখিবামাত্র, সীতা, লক্ষমণ ও 
মুনিগণের সহিত তশ্মধ্যে প্রবিষউ হইলেন। 
আশ্রম-বাসী ম্মুনিগণ সকলেই তীহার পুজা 
করিলেন। রামচন্দ্র এইরূপে পুজিত ওসৎকৃত 
হইয়া! এ সুন্দর আশ্রম-মগুলে পরম-নখে 
আবাস গ্রহণ করিলেন।.এই সময়ে তিনি এক 
এক করিয়া & সমস্ত মহাত্মা! মুনিগণের পাদ- 
বন্দনার্থতীহাদিগের প্রত্যেকের আশ্রমে গমন 
করিতে লাগিলেন । তিনি কোথাও দরশমাস, 
কোথাও এক সংবশসর, কোথাও চারিমাস, 
কোথাও পাঁচমাস, কোথাও ছয়মাস, কোথাও 
একমাসের অধিক, কোথাও অর্ধমাস, কোথাও 
তিনমাস, কোথাও আটমাস, কোথাও ছুই- 
মাস, কোথাও সংবৎনরের অধিক, কোথাও 
একপক্ষ, এবং কোথাও ব। এক মাস কাল 
সুখে বসতি করিয়! চিত্তবিনোদন পূর্বক কাল 


যাপন করিলেন । এইরূপে আমোদ-প্রমোদে 
পরম" হথে নির্ব্বিষ্থে তীহার দশ বসর কাল । 


'অতিবাহিত হইল। 


শ্রীমান রামচন্দ্র এইরূপে প্র া্রম-. 
মগুলের দ্ছানে স্থানে অলরতসর কাল: অতি- 
বাহিত করিয়া, সীতা সমভিব্যাহারে- পুন: 
বার হুতীক্ষের আশ্রমে প্রত্যাগমন পুর্ববক 


তত্রত্য মুনিগণ কর্তৃক পৃ্গিত হয়া তথায় 


রত মুনির & বাক্য শ্রবণ করিয়! ত্য কিছু কাল বাস করিলেন। এই আগ্রমে অব. 
চমতন্কাত হইুলেন.। অন্তর মহাত্মা রামচন্দ্র ক্ছান-কালে ধর্মাত্বা অনিন্দন রামদল্জ। এক 


ধর্থাহত মুনির. নিকট, এইকপ, উপ 
অব, অবগ পূর্বাক, গমন ক্কারিতে করিতে, কপট এ 


যান দিন মহর্খি হুতীক্ষের সম্গিধানে। উপবেশন 






র- | পূর্বক কহিলেন, ভগনন । আমি পৃরঘে সাধু 


'ছিগের সুখে শুনিয়াছিলাম, এই অরণ্যে মুনি- 
শ্রেষ্ঠ মহর্ষি অগন্ত্য বাস কয়েন। কিন্তু এই 
অরণ্য অতীব বিস্তীর্ণ; ইহার কোন্‌ প্রদেশে 
সেই ধীমান মহর্ষির পবিত্র আশ্রম, তাহা 
আমি জানি না। এক্ষণে যাঁদ আপনি অনু- 
গ্রহ করেন, তাহা হইলেই সীতা ও লক্ষা- 
পের সমভিব্যাহারে তাহার পাদ-বন্দনার্থ গমন 
করিতে পারি। অনেক দিন হইতেই আমার 
কামন। আছে যে, অন্তত ক্ষণকালের জন্যও 
আমি সেই মহর্ষির চরণ-শুশ্রাষা করি। 
দশরথ-নন্দন রামচক্দ্রের এই বাক্য শ্রবণ 
করিয়৷ মহর্ষি স্থতীক্ষ আনন্দিত হইয়! উত্তর 
করিলেন, রাম ! আমারও ইচ্ছা ছিল যে, 
আমিই তোমাঁকে, লক্ষমণকে এবং সীতাকে 


মৌভাগ্যের বিষয় যে, এক্ষণে তুমি নিজেই 
আমার নিকট প্রস্তাব করিলে । বৎস! যে 
স্থলে মহর্ষি অগন্ত্য বাদ করেন, বলিতেছি, 


মুখে চারি যোজন গমন করিলে অগস্ত্যের 


ধন অভি-ধন্্াত্বা! এবং অগন্ত্ের প্রাণ-তুল্য 
প্রিয়তম ; তিনি পরম-ধার্ন্িক বলিয়। সর্ববন্ত 
বিখ্যাত । তীহার আশ্রম তৃণ-বছল, পিপ্ললী- 
বন-পরিশোভিত এবং অতীব পবিত্র । এ রম- 
নীয় আশ্রমে পুষ্প, ফল, মূল প্রচুর গরিমাণে 
প্রাপ্ত হওয়া! যায়; মানাপ্রক্কার বিহক্রষগখ 
তন্মধ্যে কলরব করিতেছে; খবচ্ছললিল সরশী- 
সমূহে হুদার-দর্শন1 পদ্মিনী লকল বিকশিত 
হইয়া! আছে। রামচজ্জ! তুমি তখায় এক 





অরণাফাও। 





ৃ 'থাকে, তাহা হইলে -অদ্যই গমনে উদ্যোগী 
অগ্ন্ত্যের নিকট গ্রমন করিতে বলিব; কিন্তু, | 


শবণ কর। এই আশ্রম হইতে দক্ষিণাভি- | 


ভ্রাতার আশ্রম প্রাপ্ত হইবে। দেই তপো-; 


৩১ 


রাত্রি*বাঁস করিয়া পরদিন প্রভাতে: যাত্রা 
করিবে। এ অরণ্যের পার দিয়। দক্ষিণাতি- | 
মুখে এক যোজন গমন করিলেই তুমি মহর্ষি ৃ 
অগন্ত্ের আশ্রম প্রাপ্ত হইবে। এ আশ্রঘপদ 
বিবিধ-উতুঙ্স-পাদপ-নিকর-মাচ্ছন্ন অতিরম- 
শীয় প্রদেশে সংগ্ছাঁপিত, বহুতর বিহঙ্গগণের 
কলরবে অনুনাদ্িত এবং বিবিধ প্রকার | 
কুরঙ্গসমূহ-নিষেবিত | সীতা, লক্ষণ এবং |. 
তুমি তথায় শতুল' আনন্দ অনুভব করিতে: 
পারিবে । এ বন-প্রদেশ অতীব রমণীয়, এবং 
বিবিধ-প্রকার ফলমূলও তথায় অতিস্থলভ?। 
মহামতে ! যদি সেই মহাঁযুনিকে দর্শন করি- 
বার জন্য তোমার একান্ত অভিলাষ হইয়া 


হ্‌ও। 


পিসি 


বোড়শ সর্গ। 
অগন্ত্য-ভ্রাতৃ-দর্শন | 
রামচন্দ্র মহর্ষি স্বতীক্ষের এই প্রকার 
বাক্য শ্রবণ পূর্ববক প্রণাম করিয়া অনুজ. ও 


সীতার সমভিব্যাহারে অগন্ত্যের উদ্দেশে ||. 


যাত্রা করিলেন। গমন করিতে করিতে পথি- | 
মধ্যে বিবিধ বিচিত্র বন, মেঘ-সন্কাশ স্ণর্ববত 
এবং সরোবর ও নদী সকল সন্দর্শন করিতে 
লাগিলেন । ক্রমে হৃতীক্ষণেপদিক্উ সমস্ত পথ 
অক্লেশে অতিক্রম পূর্ববক অত্যন্ত আহলাদিক্' 
হইয়া লক্ষণকে কহিলেন, সৌমিজে 1 কট 
রই বোধ হঈতেছে, ইহাই পুণ্যকর্মা মহা 











'অগস্ত্য-ভ্রাতার আশ্রম। এই দেখ, মহর্ষি 


হতীক্ষ-নির্দিষ্ট সুজ সহ বৃক্ষ পথ-প্রান্তে 


ফল-পুষ্প-ভাটৈ অবনত হইয়া রহিয়াছে। 
লক্ষণ! এই সকল বৃক্ষের ছায়! কি হুখজনক! 
সমুদয় বৃক্ষ হইতেই স্থগন্ধ বহির্গত হইতেছে; 
হুন্ত ্বারাই ইহাদিগের ফলপুঙ্প চয়ন করা 
যায়; সকল বৃক্ষের ফলই গ্বশ্বাছু; এবং সকল 
বাক্ষে ই নানাপ্রকার পক্ষী হ্মধুর রব করি" 
তেছে। নিকটবর্তী বন হুইতে স্থপকক পিপ্- 
লীর কটু গন্ধও বায়ুবেগে প্রবাহিত হইয়! 
সহসা নাঁসারন্ধে প্রবিষ্ট হইতেছে। এ দেখ, 
স্থানে স্থানে কাষ্ঠরাশি সঞ্চিত রহিয়াছে ; 
পথিপ্রান্তে ছিন্ন কুশস্তম্ব বৈদৃরধ্য মণির,ন্যায় 


লক্ষিত হইতেছে। এ ও দিকে দেখ, আশ্রমস্থ' 


অগ্নির ধূমশিখা এ' বেগে উ্িত হইতেছে। 
খষিগ্ণ নির্জন তীর্ঘ সকলে ম্নান করিয়! স্বহস্ত- 
সঞ্চিত পুঙ্পে যে পৃজোপহার প্রদান করিয়া- 
ছেন, এ এদিকে দেখ, সেই সকল দেখা যাঁই- 
'] তেছে। সৌম্য! স্বতীক্ষ আমাঁকে যেরূপ বলিয়া 
দিয়াছেন, তাহাতে বোধ হইতেছে, এইই 
সেই অগন্তয-জাতার আশ্রম, সন্দেহ নাই। 
ইইীর অগ্রজ ভ্রাতা, প্রাণীদিগের হিতসাঁধন 
রা সাক্ষাৎ, কাল-স্বরূপ দানবকে তপো 
সংহার. করিয়া এই জক্ষিণদিকের ভয় 

দুর উল৬৭ | : 
পূর্বকালে এই স্থানে বাতাপি ও রিং 
নাষে জ্রুয়ঙ্ষতার রক্ষাঘাতী ছুই মহান্থর 


| একত্র বাসু করিত |. নিষ্ঠুর ইহ ভরান্মাণের 
.. বেশ ধারণ; পূর্বক, আন্ধ উপলক্ষ রিয়া: 





রা সংস্কত বাক 888 ডি করিত) 






এই সময় তাহার ভ্রাতা বাতাপি মেহের রূপ 
ধারণ করিত; ইন্বল তাহাকে সংস্কা'র পূর্বক 
পাক.করিয়! নিমন্ত্রিত ব্রাঙ্গাণদিগকে ভোজন 
করাইত। ব্রাঙ্গণেরা তোঁজন করিলে, 
বাতাপে!নির্গত হও), বলিয়া সে উচ্চৈ:স্বরে 
জাতাকে আহ্বান করিত । ভ্রাতার স্বর শ্রবণ | 
করিবামাত্র বাতাপি মেষের গ্যাঁয় শব্র পূর্ববক 
ব্রাহ্মণদিগের শরীর ভেদ করিয়া! নির্গত হইত। 
এইরূপে যাংসাশন-লালদায় তাহার 
দুইজনে মিলিয়। নিত্য নিত্য শতসহত্র 
ব্রাহ্মণের প্রাণ সংহা'র করিতে লাগিল । 
অনন্তর, পাঁপাচা'রী বাতাপি ও ইন্বল 
ব্রাক্মণদিগকে ভক্ষণ করিতেছে শ্রবণ করিয়া, 
মহর্ষি অগন্ত্য ত্বরান্বিত হইয়া! এ ছুই ছুরাঁ- 
ত্বার় নিকট আগমন করিলেন। ভীহাকে 
সমাগত দেখিয়৷ তাহার! নিতান্ত আহলাদ্ষিত 
হইয়া আমন্ত্রণ পূর্বক বলিল,ভগবন ! আপনি 
অদ্য এই স্থানে আহার করুন। অভ্যর্থনা 
পূর্বক তাহার! এই কথা বলিলে, বিশুদ্ধাত্থা! 
মহর্ষি. তখাস্ত+: বলিয়া স্বীকার করিলেন। 
তখন ইন্থল হাস্য করিয়া কহিল, ব্রহ্মন! 
আপনি একাকী কিরূপে এই একটি মেঘ 
সমগ্র আহার করিবেন? আগস্ত্যও হান্ত করিয়া 
উত্তর করিলেন, আর্মি অনায়াসেই, মত্ত 
আহার করিতে পারিব, তুমি প্রস্ত্তত কর! 
দানপতে ! -বছু বৎসর ..তপস্চর়ণ ক্ষরিয়! 
আমি ' অত্যন্ত ্ুধিত হাসিন, (আতঙব, [ 


একাকীই অকেশে ছা টির 


বিজ পারি, 


পি ++  লাাোাঁাশাাাাীশাাাাশাাাষ্ছ 
অরন্যকাও। 








মহর্ষি অগস্ত্যের ঈদৃশ বাক্য অআবণ করিয়া 
ইত্বল কহিল, ষে আজ্ঞা, আমি তাহাই 
করিতেছি) যদি সমর্থ হয়েন, আপনি আহার 
করুন। এই বলিয়া ইন্থল মেষরূগী বাঁতাপিকে 
বলিদান করিয়া ভক্ষ্য প্রস্তরত ফরিল। ভগ- 
বান অগস্ত্য তাহার সমক্ষেই সমস্তই ভঞ্ণ 
করিতে প্রবৃত্ত হইলেন। তিনি মনে মনে 
ভগবতী ভাগীরথী গঙ্গাকে আহ্বান করিলেন। 
বরদাত্রী গঙ্গা তৎক্ষণাৎ তাঁহার কমণুলু'মধ্যে 
প্রবিষউ হইলেন। তখন মহর্ষি এ কমগুলু- 
মধ্যস্থ প্রচ্ছন্ন গঙ্গাজল লইয়া! আচমন ও জপ 
করিয়া গণুষ পূর্বক সমস্ত মেষমাংসই আহার 
করিয়া ফেলিলেন ) বিদ্দাত্রও অবশিষ্ট 
রহিল না। মহর্ষি অগন্ত্য যে তাহাদের সংহা- 
রের নিমিত্তই কুপিত হইয়া আাপিয়াছিলেন, 
ইন্বল তাহা জানিতে পারে নাই ; হ্ৃতরাং 
তাহার ভোজনান্তে, 'বাতাপে ! নির্গত হও, 
বাতাপে! নির্গত হও !১ বলিয়! সে উচ্চৈঃ- 
স্বরে আহ্বান করিতে লাগিল। এই প্রকারে 
ইন্থল ব্রদ্মঘাতী ভ্রাতাঁফে আহ্বান করিতেছে 
দেখিয়া, মুনিজেষ্ঠ অগন্তয হান্ড করিয়া ফহি- 
লেন, দানধ | কে নির্গত হইবে ! আর কি 
তাহার নির্গমন-পক্তি ঃআছে ? জামি সেই 
রাঁক্ষদকে জীর্ণ করিয়া ফেলিম্লাছি। আর কি 
মেআছে? যে ষমালয়ে গমন করিয়াছে। 
তোমার মেষরশী জাত! আর নির্গত হইতে 
পীন্ধিখে না। রাক্ষম! জমি যাছাকে জয়া" 


মলে 'আহতি দিয়াছি, তাহায় প্সার মির্গ 


মনের পন্তাধনা কোথাক্সণ বদি ইন্জ প্রভৃতি 
[1 দেরসণ' আনিয়া উপস্থিত ছতয়ন। তথাপি 


নস 


৩৩ 


তাহারাও ইহার আন্যথ। করিতে পারিধেন 
না। ইহা আমার স্থির সিদ্ধান্ত আছে?" 

অগন্ত্যের ঈদৃশ বাক্য শ্ধণ করিয়া অক্ষ 
ভ্রোহী রাক্ষস ভ্রাতৃমিধন জন্য চুঃখে ছুঃখিত 
ওকুদ্ধ হইয়া দীপততেজ! মঁহর্ষিকে সংহার 
করিবার জন্য যেমন দৌড়িয়। আমিল, অমনি 
তাহার স্বলত্ত দৃষ্ভিতে দগ্ধ ও ভন্মসাৎ হইয়া 
গেল। 

এইরূপে ত্রহ্মধাতী পাঁপকারী রাক্ষম- 
দ্বয়কে সংহার করিয়া ধর্জ্ঞ অগন্ত্য এই 
স্থানে এই রমশীয় আশ্রম নির্মাণ করিয়া- 
ছিলেন। লক্ষণ! অলৌকি ক-তেজঃ-সম্পন্ন 
যে মহর্ষি ব্রা্মণদিগের প্রতি দয়া করিয়! 
এই অনন্য-সাঁধ্য ছুক্ষর কাধ্য করিয়াছিলেন, 
তাহারই ভ্রার্তার এই বনু-পুষ্গ-ফল-শালী 
নিষ্জন আশ্রম দৃউ হইতেছে। দেখ, এই 
আশ্রমের জল কেমন উৎকৃষ্ট ! হাদৃশ্য তড়াগ 
ও স্ুবিন্যন্ত বন-রাঁজিতে ইহার কি অপূর্ব 
শোভাই হইয়াছে! 

মহাত্বা! রামচন্দ্র ও লক্ষণ এইরূপ কথোপ- 
কথন করিতেছেন, এমত সময় সূর্ধা অন্তগমন 
করিলেন; সন্ধ্যা উপস্থিত হইল । তখন য়াম- 
চন্জ্র জ্াতৃ-সমভিব্যাহারে সায়ংসন্ধয-বন্দনাদি 
করিয়া! আশ্রমাত্যন্তরে প্রবেশ পূর্ব ছুনির 
চরণে প্রণাম করিলেন। মুমি ঘথাবিষানে 
তাহার অভ্যর্থনা পূর্বক অভিথি-সতকার 
করিতে লাগিলেন । রামচন্্রও পবিত্র ফল- 
মূল ভক্ষণ করিয়া পরম-পরিতুষ্ট হৃদুয়ে 'সেই 
রাত্রি দেই মহাগুদি অগন্ভা-ভাতার আগুরাই- 
খাস ক্ধরিলেষ। 


॥ ধন ঠে 1444 


৩৪ 


এইরূপে রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা যথ!- 
বিধানে আতিথয গ্রহণ পূর্ববক মহানু'ভব মহর্ধি 
অগন্ত্য-ভ্রাতার সহিত একত্র হখে রাত্রি যাপন 
করিয়! প্রভাতে মহর্ধি-অগস্ত্য-দর্শনার্থ পুন 
র্ধার ফাত্রা কর্মিলেন। 


সপ্তদশ সর্গ। 


অগস্তযাশ্রম-বর্ণন। 

অনন্তর রাত্রি প্রভাত হইলে, যখন ভগ- 
বাঁন অংশুমালী বিমল প্রভাজাল বিস্তার পূর্ববক 
উদ্দিত হইলেন; তখন রামচন্দ্র, অগস্ত্য-ভ্রাত! 
1 ধষিকে অভিবাদন পূর্ববক বিদায় প্রার্থন1 করি- 
লেন ও কহিলেন, ভগবন ! আপনকার নিকট 
বিদায় প্রার্থনা! করিতেছি ; আমর! গত রাত্রি 
্থখেযাপন করিয়াছি,এক্ষণে ইচ্ছা যে, আপন- 
কার অগ্রজ ভ্রাতা মহর্ষি অগস্ত্যকে দর্শন করি- 
বার নিমিত্ত গমন করিব। 

অনস্তর মহর্বি অগস্ত্য-ভ্রাতা গমনানুমতি 
করিলে রামচন্দ্র যখোপদিষ্ট পথে যাত্রা করি- 
লেন। গমন করিতে করিতে তিনি পথিমধ্যে 
শত শত বিকসিত-কুন্থম-স্থুশোভিত "অরণ্য 
স্র্শন করিয়! সন্গিকটবর্তী গুভলক্ষণ লক্ষম- 
ণফেকছিলেন, লক্ষ্মণ ! দেখ, এই স্থানের 
কনিন পকল কেমন হুশ ।-_বিবিধ-প্রকার- 
ফল-যুল-সম্পঙ্গ বৃক্ষে কেমন রমশীয়-ঘর্শন 
হইয়া আছে! দেঁধ, চারিদিকেই শত শত 
1 সৌরড-সম্প্ন গুষ্থাছ' ফলশালী হন্দর-বর্শন 
তরুরাজি বিষ্বাজিত রহিয়াছে! কোগাও 


'্লামায়শ। 





ঘানীর, তিনিশ, মিশ্ব, মধুক, 'নিচুল, সন, 
সাপ, আত্ত্রাতক, তিচ্মুক; আমক্সক প্রস্থৃতি 
রুক্ষনযূহ শোতা বিস্তার ক্করিতেছে ; কোন 
কোন স্থানে বা জণ্ু তাল, কপিথ, পনস, 
বীজপুর, ধবর্থদির, কর্মরল্গ ও পিয়াল প্রত্ভৃতি 
রৃক্ষসমূহ বিরাজমান রহিয়াছে; কোথাও 
খর্ভর, বদরী, শাল, ভল্লাতিক, কদলী, বেত্র, 
বেগু, দাড়িয, করধার, অশোক, তিলক, 
অঙ্কোঠ, কৃঠের, নীলাশোক, লো, শিরীষ, 
মুচুকুন্দ, পাটল, চম্পক, প্রিয়সু ও সপ্তপর্ণ 
প্রভৃতি রৃক্ষদমূহ অনৃষ্টপূর্বব পৌন্দর্য্য বিস্তার 
করিতেছে ; এবং কোথাও বা গুল্-লতা- 
সমাচ্ছন্ন অন্যান্য বহুবিধ পাদ্প-সমুহও শোভা 
পাইতেছে। 

মহাযশ! রাজীব-লোচন রামচন্দ্র এইরূপে 
বিবিধ-বিকসিত-কুক্ছুমালঙ্কৃত লতাজালে পরি- 
বেষ্টিত পুষ্পপুঞ্জ-পরিশোভিত বহুবিধ বৃক্ষ 
সন্দর্শন পৃর্ধবক গমন করিতে করিতে আরও 
কিছু দূর অতিক্রম করিয়া এক অতি মনোরম 
কানন সন্দর্শন করিলেন ; এবং অনুচর লঙ্গদী- 
বর্ধন লক্ষষণকে সন্বোধন করিয়া কহিলেন, 
সৌম্য ! দেখ, পথিপ্রাস্ত-স্থিত প্রশান্ত প্রিয়, 
দর্শন এইখন কি 'পরঞ্চরমণীয় ! ইহ! লোচনা" 
নন্দ নন্দন-্ধনের ন্যায় অতীব শৌভা পাই- 
তেছে; বৃক্ষ-সকলের পত্রেনিকরও জতিনিগ্ধ) 
দেখ, এই স্থানের স্বগগণও অতি হ্ঙ্গর ; ইচ্ছা" 
তেই বোধ হইতেছে, মেই” বিখ্যাত-দীত্তি 
মহর্ষি অগল্যোর আশ্রম নিকানর্তী। মিনি'মিজ 
লোকাতীত কর্ম থার। লোকে” নগমে 
০০১০ ] 








বিখ্যাত হইয়াছেন, এ'দেখ, তীহার শ্রাস্তজন- 
শ্রমাপনোদন আশ্রম-ন্থান দূ হইতেছে। 
দেখ, অব্রত্য স্বগ-সমূছ কেমন প্রশান্ত £..এ 
দেখ, এখানকার নানাপ্রকার পক্ষি-মূহ 
ফেমন শ্মধূর রব করিতেছে! সমস্ত. ধনই 
হোমধুমে সমাচ্ছঙ্গ | এ দেখ, চতুর্দিকেই সু 
রুচির চীর-চীবর-মালা শোভা বিস্তার করি- 
তেছে। যে পুণ্যকর্ধা অগন্তা প্রাণিজনের 
হিত-সাধনার্থ সাক্ষাৎ কৃতাস্ত-স্বারূপ দাঁনবকে 
তপোবলে সংহার করিয়া! দক্ষিণদিকের ভয় 
দূর করিয়াছেন, তাঁহারই এই আশ্রম । 
বদ! তাহার প্রভাবে রাক্ষসের1 এই দাক্ষি- 
পাত্য প্রদেশের প্রতি সভয়ে দৃষ্িক্ষেপ 
করে, কিন্তু নিজ দেশ বলিয়া উপভোগ 
করিতে সমর্থ হয় না। যে দিন হইতে পুণ্য. 
কর্ম মহর্ষি এই দ্াক্ষিণাত্য প্রদেশে বাস 
করিয়াছেন, লেই দিন হইতেই এখানে নিশা- 
| চরগণের উৎপাত দূর হইয়াছে । এক্ষণে 
ভ্রিলোকপ্ছ লোক জানিয়াছে যে, ভগবান 
অগন্ত্যের প্রভাবে এই দক্ষিণ দিক প্রশাস্ত 
হইয়াছে; এবং ভারকর্মা রাক্ষমেরা এদিকে 
দৃষ্টি নিক্ষেপ করিতেও ভীত হয়। 

এক: সময় পর্দত-প্রধান বিদ্ধ, জ্োঁধ- 
মিবন্ধন নূর্যোর প্রতি স্পর্ধা করিয়া! ভার 
পথ রোধ করিধার উদ্দেশে পরিবর্ধিত, হইতে 
আরস্ত করে) কিন্তু মহর্ধি অগন্ত্যের আদেশ- 
পাঁলনে প্রত হইয়া তৎপরে আর বর্ধিত 
হইতে পারে নাই 1৯ একদা দানখগগের 
লংহািজনা ইন্্রাদি দেখগধের প্রার্শনায় মহষ্ষি 
অক ভিমি-নজ-সযাকূল সাগর ও পাদ বরিক্জা' 









জরধ্যরাণ্ড। 





থাকেন। মিথ্যাবাদী, জ্রুর-স্বভাব, পাপা- 


ছিলেন।২১এই সেই জিলোফ-বিখাড তেজঃ- 
প্রভা-সমুস্তানিত তপঃ-প্রভার-সম্পন্ন অগ্ত্ত্য 
মুনির,প্রশাস্ত-মুনিসঙ্ঘ-নিষেবিত'ছন্দর আত্রম।, 
মহর্ষি অগস্ত্য সর্ববলোক-পুজিত, সাধু $ নিয়ত 
সাধুজনের হিতসাধনে নিত ; আমর! তীছার 
নিকট উপস্থিত হইলে তিনি অবশ্যই আমা- | 
দিগের মঙ্গল করিবেন।' আমার্দের বনবাসের | 
যতদিন অবশিষ্ট আছে,তত দিন আমর! এই | 
স্থানেই বাঁস করিয়। যুনিশরেষ্ঠ অগ্বন্ত্যের আরা- | 
ধনায় নিযুক্ত থাকিব। দেবগন্ধবর্ষ, সিদ্ধ,চায়ণ, 
পন্নগ, গুহাক ও বিদ্যাধর প্রভৃতি 'মহাতবগণ 
এই আশ্রমে বাস পূর্বক নিয়তাঁহারী হইয়া 
সতত মহর্ষি অঁগন্ত্যের উপাসনা করিয়া 










চারী, অপবিভ্র, নিষ্ঠুর বা পরহিংসা-নিরত 
অথবা এরূপ পাপাচার-পরায়ণ কোনব্যক্তিই 
এই আশ্রমে স্থান প্রাণ্ড হয় না। কত শত 
মহাত্স! মহর্ধি এই আশ্রমে তপশ্চরণ দ্বার! সিদ্ধ 
হইয়া, দেহ-ত্যাগান্তে নূতন কলেবর ধারণ 
পূর্বক সুরধ্য-সমপ্রভ বিমানারোহণে স্বর্গে গমন . 
করিয়াছেন। এই আশ্রমে অবস্থান পুর্ধবক 
আরাধনা করিলে আরাধিত দেবতারা অত্যাল্প- |. 
কালের. মধ্যেই মনুষ্যদিগকে কামনানুক্ধপ |. 
যক্ষত্। দেব, রাজস্ব ও ধনসম্পতি..পর্ধীন |. 
করিয়া থাকেন। নিরা 

রাজেন্দ্র-নন্দন রামচন্দ্র, তেজঃ-পুঞ্জ'ছিভা- 
মিত-ক্ললেবর মহাত্মা মহর্ষি অগন্যের এইরূপ 
বহুবিধ গুণাবলী বর্ণন কদিতে করিতে কমে 
তাহার আশ্রম-ছায়ে উপনীত হুইলেন।)),4.. 


গল 









3. 2: গজ... না 











৩৬ 





অফীদশ সর্গ। 


ড় পর পপ 


ধনুর-প্রদান। 

মহাধল-পরাঞ্ম অধর-প্রভ রামচন্দ্র সীত। 
সমভিব্যাহারে আন্রম-ছারে দণ্ডায়মান হইয়া 
লক্ষাপকে কহিলেন, সৌমিত্রে ! আমর! এই 
আশ্রম-ছ্বারে উপশ্থিত হইয়াছি ) তুমি অগ্রে 
প্রযেশ করিয়া মহর্ধিকে সংবাদ দাও যে, আছি 
সীতা সমভিব্যাহারে আগমন করিয়াছি। 
লক্ষণ রামের আদেশক্রগে আশ্রমাভ্যস্তরে 
প্রবেশ পূর্ধবক মহর্ষি অগন্ত্যের এক শিষ্যকে 
দেখিয়া কহিলেন, মহাঁভাগ"! রাজা দশরথের 
তোষ্ঠ পু মহাধল আর্য রামচন্দ্র, মহ্র্ধিকে 
ঘর্পন করিবার অভিপ্রায়ে সহ্ধর্ণিণী নীতার 
সহিত আগমন করিয়াছেন । ইনি সর্ববজন- 
প্রিয় ধর্ম'বসল প্রভাবশালী এবং মকলেরই 
অনুযাগ-ভাভন। আমি ইঞ্ঠার গভানুধ্যায়ী 
অগুকল ও অনুরক্ত কনিষ্ঠ জাতা) আমার 
মাম লক্ষাণ। আপনি গুনিয়াছেন কিন! 
ধলিতে পারি না, পিতৃমত্য-পালনের নিমিত 
আমর! এই তিন জনে ধনবাসী ছইল্াছি; 
এক্ষণে আমরা ওঞধান যহর্ধিকে দর্শন করিতে 
ইচছ! কমি, আপনি ডাহা নিকট সংবাদ 
দান করুন| 

লগধণের যাক্য শ্রবণ পূর্বক তপদ্থী 'তথাস্ত? 
লিজা লংধাদ-্প্রসানার্থ দ্বভ্যন্তয়ে প্রদেশ 
করিলেন; এবং অগি-গৃহে শ্রতিষট হইকা 
কৃতালিপুটে সেই সুর্য মহরথি অ্সতাক্ে 
বিনীতণ্হতনে নিবেদন ক্রিজেন, মহর্ষে! মা" 


রাধায়ণ। 


রাজ দশরখের পুর মহাধশা রামটন্্র, ভাত (ও 
ভার্য্ণার সমভিব্যাহারে আগ্রমথাপ্ে আপে 
করিতেছেন) তাহার ইচ্ছা, আপনকার সহিত 
সাক্ষাৎ করেন; আপনকার সেবা করিধার 
উদ্দোশেই ভিনি“এন্থানে আগমন কক্দিয়াছেন। 
মহর্ষে! এক্ষণে ঘাছা কর্তব্য, আত্ম! করঃন।, 

মহর্ষি, শিষ্যের মুখে যখন শ্রবণ করিলেন 
ফে, রামচন্দ্র, লক্ষণ ও মহাভাগ! বৈদেহী 
উপস্থিত হইয়াছেন; তখন উত্তর করিলেন, 
পরম সৌভাগ্যের বিষয় ধে, মছাধাছ রাঁম- 
চন্দ্র ভারধ্যা-সমভিব্যাছারে আমার নিকট স্বয়ং 
উপস্থিত হইয়াছেন; আমিও মনোমধ্যে 
কামনা করিয়াছিলাম যে, তিমি এস্থানে 
আগমন করেন। ঘাহা ইউক, শীঘ্র যাঁও, যথা- 
বিধি অত্যর্থন! করিয়। অধিলগ্বে সীতার সহিত 
রামচন্দ্র ও লক্ষমণকে আশ্রম-মধ্যে লইয়! 
আইস; তুমি কি নিমিত্ত এতক্ষণ ভীহীকে 
গ্রবেশ করাও নাই? 

ধর্মভ্য তপন্বী অগন্ত্য এইরূপ আদেশ 
করিলে শিষ্য কৃতাঞ্জলিপুটে, যে আজা 
বলিয়। প্রণাম গূর্ধ্ধক তৎক্ষণাৎ মিজান 
হইলেন; এবং মসগ্রমে লগখকে “ছিলেন, 
সৌমিত্র! মহাবাছ প্রাজভত্র কৌথায় 1. 
তাছার ভার্ধ্যা রিশ্বততম্পতি-পরায়দা বৈষেহীই 
বা কোথায়? আমাকে দেখাইয়া! গা; মহ- 
ধির আজানুসার়ে আছি তীহািগের উভয়" 
কেই দর্শন করিতে ইচ্ছা! ধরিতেছি। 

তখন লক্ষণ শিখধ্যেম সঞগতিব্যাায়ে 
আশ্ম-ছারে পন পৃর্বক রামচঞ্জ ও দীতাকে 
সেখাইয়। দিকোম) ঘুনি উ্যাবুন্তন সা 


০ পাপা পিপাসা িিপপিসশাপিসপািশিপিপটিপা পিপিপি পপ পপি পন 


অর়গারাণ্ড। 


২৩% 





চন্দ্রকে দর্শন করিয়। কহিলেন, রাজেন্দ্র! আপ 
নার ত কুশলে আগমন করিয়াছেন ? এক্ষণে 
আপনি লীতা। ও লক্ষমণের সহিত সচ্ছন্দে 
প্রবেশ করুন। 

অগন্তয-শিষ্য, গুরুর আর্দেশীমুসাঁরে এই 
প্রকার উদার বচনে যখাবিধি অভ্যর্থনা 
করিয়া সৎকারার্থ রামচন্দ্রকে আশ্রম-মধ্যে 
প্রবেশ করাইলেন । রামচন্দ্র সমস্তাৎ 
প্রশাস্ত-স্বগযৃখ-নিষেবিত আশ্রয-পরিমর সন্দ- 
শন করিতে করিতে পুণ্যকর্ম্ণা মহর্ষির আশ্র- 


মাভ্যন্তরে প্ররিষউ হইলেন । প্রবেশ করিয়া" 


তিনি আশ্রম-মধ্ ব্রহ্মার স্থান, রদ্ডের স্থান, 
বিষ্ণুর স্থান, মহেন্দ্র স্থান, সুর্যের স্থান, 
মোমের স্থান, ভগদেবের স্থান, কুবেরের 
স্থান, প্রজাপতির দ্ছান, বিশ্বকন্্ার স্থান, 
বায়ুয় স্থান, পাঁশহন্ত মহা ত্আা বরণের স্থান, 
গায়্রী, সরম্বতী ও সাবিত্রীর স্থান, বন্থু- 
গণের স্থান, বাস্থকির স্থান, গরুড়ের স্থান, 
কার্ডিকেয়ের স্থান ও ধর্পের স্থান প্রভৃতি 
দেবস্থান অবলোকন করিলেন । 

এই সময় মহামুনি অগন্তযা শিষ্যগ্ণে 
পরিবৃত হইয়া! অগনি-গৃহ হইতে বহির্গত হুই- 
লেন। এই মুদ্রায় শিষ্যগণের মধ্যে কেহ 
কৃষ্ণাজিন, কেহ চীর, কেহ বা বন্ধল পরিধান 
করিয়াছিলেন । ছ্বলত্ত অনলের ন্যায় তেজ- 
পুঞ্জবিভীসিত কঠোর-তপঃ-পরায়ণ মহর্ষি 
কগান্তযকে সন্দর্পন করিবাধাত রামচজ্জ লক্ষ" 
ণকে কহিলেন, সৌমিত্রে ! এ দেখ, আমরা 
এই ক্ছানে আগমন করিয়াছি বলিয়। বো 
(1 হয়, তপঃগ্রভাব-সম্পর মহর্ষি অগন্ত্য আগা 


বিন 


৯৪ 


দিগের প্রত্যুদ্গমন জন্য বহির্ত হইতেছেন ; 
দেখ, ইনিই অগ্নি, ইমিই সোম, ইনিই সা 
তন ধর্্মী। অনন্য-স্থলভ উদার ভাঁব ও অনল 
সদৃশ তেজোরাশি সনার্শন করিয়া মিঃগঙ্দেহ 
জানিলাম, ইনিই সেই শোকাতীত-তপো- 
নিধান মহাপ্রভাব মহর্ষি অগস্ত্য ) অহ! 
ভগবানের কি অদ্ভুত তেজঃগ্রভাৰ ! রামচন্ত্ 
এই বলিয় নিকটে গমন পূর্ববক পরম প্রাতি 
সহকারে মহর্ধির চত্পণ-যুগলে প্রণিপতিত হই- 
লেন; লক্ষণ এবং সীতা ও সাহটীঙ্গে প্রণাম 
করিলেন। এইরূপে ষথাবিধানে অভিবাদন 
করিয়া! রামচন্দ্র কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হই. 


লেন] স্থমহাতপ! অগস্ত্য কৃতপ্রণাম রাঘবের 
'মস্তকাস্্রাণ করিয়া! বলিলেন, বস! উপবেশন 


কর। অনন্তর তিনি রাম, লক্ষ্মণ ও সীতাকে 
আসন প্রদান পূর্ববক অর্চচন! করিয়! কুশল ও 
অনাময় জিজ্ঞাসা করিলেন । 

অনন্তর মহর্ষি শিষ্যকে কহিলেন, অগ্রে 
অগ্নিতে আহুতি প্রান করিয়া শোধিত হুত. 
শেষ হব্য সৎকার পূর্বক রামচন্দ্রকে প্রদান 
কর; ধীমান রামচন্দ্র প্রথমত মন্ত্রপূত ঘতই 
ভক্ষণ করিবেন। রামচন্দ্র এক্ষণে বনয়াসী, 
সৃতয়াং বানপ্রন্থ-বিধানানুসারে ইহার অতিথি- 
সৎকার করাই আমাদিগের কর্তব্য ) অতএব 
অদ্য আমি এইরূপ বিধানেই অভ্যাগত্ুরম- 
চন্দ্র অতিথি-সগকার করিব । রানচন্ত্রু য্ষ- 
লেরই পৃজনীয় ও মান্য ; অদ্য আমাদিগের |. 
এই অভীষ্ট অতিথি উপস্থিত, হইক্মাছেন + 
ইনি সর্বালোকের আজায়। নাখ ও এফং 
গতি; অধুনা! আমি ফখাবিধানে এই ভাত 





লোকনাথের অর্চনা করিব। রামচজ্জ !'তপন্থী 
অভ্যাগত হইলে ধিনি ভীহার অর্চনা ন] 
করেন, কৃট-নীক্ষীর ন্যায়, তাহাকে পরলোকে 
নিজ মাহন ভোজন করিতে হয়। বাহার 
যেরূপ সামর্থ্য, ভিনি যদি তদনূলারে গৃহাগত 
অতিথির অর্ছন! না করেন, তাহ! হইলে এ 
অতিথি ভীহাক্ষে নিজ পাপরাশি প্রদান 
পূর্বক তাহার পুণ্যপুঞ্জ রা করিয়। প্রস্থান 
করেন। 

মহর্ষি এই কথ! রর হুতশেষ হব্য 
প্রদানের পর্ন ফল-যূল ও পুষ্প প্রদান পূর্ববক 
ষাবিধানে পুনর্বধার রামচন্দ্ের অর্চনা করিয়! 


কহিলেন, পুরুষ-সিংহ। ইতিপূর্বে দেবরাজ, , 


বিশ্বকর্ম্-বিনির্টিত হবর্ণমণি-মণ্ডিত এই দিব্য' 
উৎকৃষ্ট বৈষ্ণব ধনু২, ত্রদ্ম-প্রদত্ত এই সমূদায় 
হ্বগ্রত বরন্ধাস্ত্, দেদীপ্যমান-পন্নগ-সদৃশ-হশা- 
শিত-শরনিকরে পরিপূর্ণ এই ছুই অক্ষয় 
তৃণীর, জার মহাকোষ-পিহিত হ্বর্ণখচিত এই 
মহাখড়গা, আমার নিকট ন্যস্ত রাখিয়া গিয়া- 
ছেন। রামচজ্ঞ্! পূর্বে দেবদেব বিষুঃ এই 
শরান দ্বার! সংগ্রামে মহান্বরদিগকে সংহার 
করিয়া দেবতাদিগের অপহ্ৃ ত.লক্ষমী পুনরুদ্ধার 
করিয়াছিলেন । আমি এক্ষণে এই ধনু, এই 
ভূদীয় ও এই খড় ভোমাকে প্রদান করিতেছি) 
বস্তীয়েমন বজ্ঞ গ্রহণ করিয়াছিলেন, তুমিও 
তেমনি শক্র-বিজয়ের নিমিত্ত এই যকল 





খ৭ রামায়ণের জুযতম উকাকায কতকাচাধ্য বরন, পূ নাজ 
এই বৈফয ধু গরগুয়ামের মিকট গ্রহণ করিয়া! বরণের হতে প্রদান 
ক্ষারিয়াছিলেম। দেখধীজ ছে বরুণের নিকট হইতে "তাহা হণ 
খর জঙতোর বিট গত বান । 





রামায়ণ ।' 


ংগ্রাফ-সামত্রী গ্রহণ কর। ইতিপূর্বে ইন্দ্র 
আঙাকে বলিয়! গিয়াছিলেন, রামচন্দ্র যখন 
এই স্থানে উপস্থিত হইবেন, আপনি তখন 
তাহাকে এই সমুদায় অস্ত্রশস্ত্রাদি প্রদান 
করিষেন। রাম? বহছৃবিলঙ্গে এক্ষণে তুমি 
আমাদিশের আশ্রয়ে আগষধন করিয়াছ, অত+ 
এব এই অনুত্তম দিব্য অন্ত্রশ্ত্রা্ি গ্রহণ কর। 
পরম্থপ। ত্রিলোকের মধ্যে সাক্ষাৎ দেবরাজ 
ইন্দ্রও যাহার পরাক্রম স্থ করিতে পারেন 
না, এই দিব্য শরাসন দ্বার! তুমি তাহাকেও 


“পরাজয় করিতে সমর্থ হইবে। 


মহাতেজা ভগবান অগন্ত্য, এই কথা 
বলিয়া রামচন্দ্রকে সশর শরাসন প্রভৃতি 
প্রদান পূর্বক পুনর্বধার কহিলেন, কাকুৎদ্ছ ! 
যখন তুমি এই ধনুর্ধারপ পূর্বক সংগ্রা-ভূমিতে 
অবতীর্ণ হইয়া যুদ্ধ করিবে, তখনই ভ্রিলো- 
কের উপদ্রব দূর হইবে ও ব্রিলোক শাস্তি 
লাভ করিবে। এইরূপে ধনু, শর, খড়গ, 
ও বাণপূর্ণ তৃণীর়-ঘবয় অর্পণ কিয়া মহাত্মা 
অগন্ত্য, ইন্দ্র-দত দিব্য বন্ত্র এবং কুগুল- 
যুগ্নলও রামচন্দ্রকে প্রধান করিলেন। 

মহাছ্যতি মহাবীর্ধ্য রাঘচ্, মহর্বি-প্রদতত 
তাদুশ মহার্ঘ দান গ্রহণ দীনযাংয এবং মহর্ষি 
আর কি বলিবেন। ধ্জানন্দিত চিতে তাহার 
প্রতীক্ষা হরিতে লাগিলেন। 





অরদ্যাফাও। 


8. 
৩৯, 





উনবিংশ সর্গ। 


স্পিন 
অগন্ত্যোপদেশ। 


মহর্ধি অগন্ত্য ন্যায়ানুসায়ে দৈববিধানে 
রামচন্দ্রের আর্চপ1 করিয়া উদ্দার বাক্যে বিস্তা- 
রিতরূপে পুনর্ধ্বার কহিলেন) পুত্র রাম-লক্ষমণ ! 
তোময়া ষে শীত! সমভিব্যাহারে আমাকে 
প্রণাম করিতে আিয়াছ, তাহাতে আমি 
তোমাদিগের প্রতি সাতিশয্ন শ্রীত ও পরম- 
পরিভূষ্ট হইয়াছি। রঘুনন্দন! প্রচুর পথিশ্রম 
তোমাদিগকে কষ দিতেছে, সন্দেহ নাই; 
শ্রান্ত। ও ক্লাস্তা সীতা দ্রেবী বিশ্রামের জন্য 
নিশ্চয়ই উৎক্িত! হইয়াছেন । রাজ নন্দিনী 
সীত। অতীব স্থকুমারা্গী ; পুর্বে ইনি কখ- 
নও কিছুমাত্র ছুঃখামুভব করেন নাই। ইনি 
পতিপ্রেম-পরবশ। হুইয়াই বহুবিধ-ক্রেশাকর 
বিপৎপূর্ণ এই মহারখ্যে ক্ষাগমন করিয়াছেন। 
অতএব রামচন্দ্র! যাহাতে এই হ্থকুমারী 
" সীতার কোন রূপ কষ্ট ন! হয়, যাহাতে 
ইনি গ্বখে কাল যাপন করিতে পারেন, 
তদ্িষয়ে তুমি নর্ববদ! মৃবিশেষ যত্ববান হইবে । 
বনে তোমায় অনুগমন করিয়া এই জনক- 
মন্দিনী তি ভুদ্ধর কর্মাই করিযম়্াছেন। 
পুরুষরেষ্ঠ! জ্রীজাতি লচরাচন ভীরু, কাতর 
ও চঞ্চলপ্রকৃতি ; তাহাবিগের স্বভাব ও প্রক্ক 
তিই এই যে,তাঁহারা সৌস্ছাগ্যশালী নাতির 
জানুগত্তয করে, জার চুরবস্থায় পদ্ষি 
1 হইলে প্রিয়তম বকিকে পরিভযাঞ করি 
।['ঝুষ্চিত হক দা। তাহারা বিভ্যাতের চাক্চলয 


অস্পের ভীক্ষতা, এবং নল € জনিংের 
ক্ষিপ্রতার অনুকরণ করিয়া খাকে। কিন্তু, 
তোমার এই ভার্ধ্যার এ লকুল “মোষ কিছু 
মান্তর নাই। ইনি দেবগণের মধ্যে অকুগ্ধতীক 
ম্যায় প্রশংমনীয়। ও পতিক্রভার অগ্রগণ্য? 
রাম! তুমি, সাধবী নীতা ও লক্ষ্মণ সমস্ভি- 
ব্যা্ারে অবস্থান পুর্ববক আমার এই জান 
মমলক্বুত কর। 

অবিতথ-পরাক্রম রামচন্দ্র, মহর্ধির ঈদৃশ 
প্রীতিপূর্ণ উদ্ধার বাক্য শ্রাবণ করিয় কৃতা- 
ঞ্ললিপুটে বিনীত বচনে উত্তর করিলেন, 
মহর্ষে! আপনি আমাদিগের গুরু ; আপনি 
যেআঁমার এবং আমার ভ্রাতা ও ভাঁধ্যার 
গুণে পরিতুষ্ট হইয়াছেন, তাহাতে আষি 
ধন্য হইলাম, কৃতার্ধন্মন্য হইলাম, যার 
পর নাই অনুগূহীতও হুইলাম। মহর্ষে 
এক্ষণে আদেশ করুন, কোন্‌ চ্ছানে জল স্থলভ 
এবং ফল-মুল-বিভূষিত বহুবিধ বৃষ্ষও প্রচুর 
পরিমাণে রহিয়াছে । মহর্ষে! এরপ স্থান 
প্রাপ্ত হইলেই আমি ঘথায় আশ্রম নির্শ্মাগ 
করিয়। খে বাস করিতে পারিব ; আমার 
আর কোন উৎকণ্ঠ। থাকিবে না। 

রামচন্দ্রের বাক্য শ্রবণ করিস! ধীষান 
ধর্মাত্বা মহর্ষি মুহূর্তকাল চিন্তা পূর্বক সঙ্গে” 
স্বছুতর বাক্যে কহিলেন, হৎস। এই..যাদ 
হইতে ছুই যোজন দূরে পঞ্চবটা নামে পক 
বন জাছে; এ ন্থবানের জল অতিনির্দল; 
সেখানে হস্বাছু ফল-মুলগু' প্রচুর পরিমাণে 
প্রাপ্ত হওয়া হায়। তুমি সেই স্থানে গু 
পূর্বক লক্ষাণের লাহায্যে জাঞাম নির্াধ/ককর, 





প্াদাণ। 


এরং তথায় বাস পূর্বক পিতৃ-বাক্য প্রতি- 
পালনে নিযুক্ত থাক। 
আমি মহারাজ দশরথের প্রতি স্লেহবশত 

তপঃপ্রভাবে তোমার সমস্ত বৃত্বাস্তই জানিতে 
পারিয়াছি। ভুমিঃএই তপোবনেই বাঁস করিবে, 
পূর্বে এইরূপ প্রতিজ্ঞা করিয়াও এক্ষণে যে 
অিপ্রার্ধে আমাকে অন্য কোন শুরম্য স্থান 
নির্দেশ করিতে প্রার্থনা করিতেছ, তাহাঁও 
আমি তপোবলে অবগন্ত হইয়াছি ; সেই 
জন্যই বলিতেছি, তুমি এক্ষণে পঞ্চবটী গমন 
কর। পঞ্চবটী বন অতি মনোরম এবং প্রশংস- 
নীয়; সেই বন এস্থান হইতে অধিক দুর- 
বর্তীও নহে ; এবং উহার সম্মুখেই গোদাবরী 
নদী প্রধাহিত হইতেছে; সেই অরণ্যে উৎ* 
কৃ ফল-মূলও অতি ম্থলত; সেখানে নাঁনা- 
প্রকার স্বগগণ যৃক্ধে যৃথে নিয়ত বিচরণ করি- 
তেছে। সেই নিজ্ঞন রমণীয় প্রদেশেই মীতার 
মনস্তপতি। হইবে। আর তুমিও সদাচারী; 
সকলকে রক্ষা করিতেও তোমার সম্পূর্ণ 
সামর্থ্য আছে) অতএব তুমি তথায় বান 
করিয়া তত্রত্য তপন্বীদিগকেও রক্ষা করিতে 
পারিবে। 

রাম! এই যে সম্মুখে নিবিড় মধূক-বনন দৃষ্ট 
হইতেছে; এই বনের উত্তর দিক হইয়া ন্যঞ্সোধ 
আঞ্জুম গমন করিবে। তাহার পর কিছুর 


রি উর রাত ক টাটা 

২১ নাখোধবৃক্ষ-নন্িধানে সির্গিত জাজয়। ফোদ বৃহৎ বৃ বা 
গর্ত অথবা তীর্থ না বেধালর এুদ্ভৃতি আারার করিয়া যে আজিম 
নির্ছিত হয়, তাহ প্রারই &বৃ্গাগিয় নামে অভিহিত হইয়া! থাকে। 
ধা, রররিকাপ্রম প্রভৃতি। পঞ্ষণেও এই রীতি প্রচলিত আছে, 
যথা, বটতনা পক্াগযতলা প্রস্ৃতি। 


অতিক্রম করিয়াই পার্বত্য ভূমিতে 'আরোহগ 
করিতে পারিবে। সেই স্থানেই দলিব্য-পুষ্প-পরি- 
শোভিত-পাদপপুঞ্জ-বিরাজিত পঞ্চটা। রাম! 
এক্ষণে শীত্ত্র গমন করিয়া তুমি মেই পঞ্চবটা 
দর্শন কর। বগল! তোমার মঙ্গল হউক; 
যাত্রা কর»আর বিলম্ব করিও ন!। সত্য-পরায়ণ 
যহ্র্ধি অগন্ত্যের এই.বাক্য শ্রবণ করিয়া রাম- 
চন্দ্র ও লক্ষণ তাঁহার অর্চন! পূর্বক বিদায় 
প্রার্থনা করিলেন। ধষি অনুমতি প্রদান 
করিলে তাহারা ভাহার পাদবন্দনা করিয়া, 
বাস-ন্থান নির্বাচনের নিমিত্ত পঞ্চবটীর অভি- 
মুখে যাত্রা করিলেন। 

সমরে অকাতর মহাবল রাজকুমার রাঁম- 
চন্দ্র ও লক্ষণ পৃষ্ঠে তৃণীর বন্ধন পূর্বক ধনু- 
দ্বারণ করিয়া সমীহিত হৃদয়ে সতর্ক ভাঁবে 
যথোপদিষ্ট পথে পঞ্চবটা গমন করিতে 
লাগিলেন। 


পপ 


বিংশ সর্খ। 


০08 


জটায়ুসমাগয। 

মহানুভব রামচজ্জ্র পঞ্চবটী গমন করাতে- 
ছেন, ইন্যব্সর়ে পথিমধ্যে জটায়ু নামে 
বিখ্যাত 'হাকায় গৃত্রের, সহিত ডাঁছার 
সাক্ষাৎ হইল । মহাভাগ রাস-াক্ষণ বননাধো 
এ বৃহদাকার বিচ্ষবমকে দর্শন পূর্নাক রাজন 
মনে করিয়া কছিলেন, তুমি রে? পক্ষী লে 
পূরণ প্রপান্ত মধুর বাক্যে আনক্যোৎপাদন | | 
করিক্না তীাকামিখকে উত্তর করিলেন ঘত্স 111. 





দি যাহারা 2 


অরণ্যকাওড। 


85 





আমি তোমাদিগের পিতায় বয়স্য । পিতাঁর 
সখা, এই পরিচয় পাইয়া রামচন্জ পৃজ করিয়া 
বিনীত ভাবে তীহার কুশল-বার্ত। ও কুলের 
পরিচয় জিজ্ঞীস৷ করিলেন, এবং কৌতূহল 
সহকারে ধহিলেন, তাত। আপনি স্বীয় বংশ- 
বিবরণ ও উৎপত্তির বিষয় আনুপূর্ব্িক কীর্তন 
করুন। 

রামচজ্ের বাক্য শ্রবণ করিয়া! পক্ষিশ্রেষ্ঠ 
জটায়ু, নিজ বংশ ও জন্ম বান্ত যথাযথ 
বলিতে আরম্ভ করিলেন; তিনি কহিলেন, 
মহাবাহে ! সৃষ্টির প্রারস্তে যে সমুদায় প্রজা- 
পতি নষ্ট হইয়াছিলেন, আমি প্রথম হইতে 
তাহাদিগের নাম বলিতেছি, শ্রবণ কর । প্রজা 
পতি কর্দম মকলের প্রথম; তীহার পর ক্রমা- 
্বয়ে বিজ্রীত, শেষ, স্থত্রত, বীর্য্যবান বন পুত্র, 
স্থাণু। মরীচি, অভ্র, ক্রুতু, মহাবল পুলস্ত্য, 
পুলহ, অঙ্গিরা, বীধ্যবান প্রচেতা, দক্ষ, বিব- 
স্বান, অরিষটনেমি ও সর্ধবকনিষ্ঠ মহাভাগ 
কশ্যপ, এই ফোড়শ প্রজাপতি স্্ট হয়েন। 

আমর! শুনিয়াছি, মহাষশ! প্রজাপতি 
দক্ষের ষশন্থিনী বষ্টি কন্যা জন্মে; প্রজাপতি 
কশ্ঠাপ তদ্মধ্যে অদিতি, দিতি, দনু, কালকা, 
তাআা, ক্রোধবশ1, মসুং৪ ও অনলা,২৫ এই 
অই মুমধ্যমা কন্যার পাঁণিগ্রহণ করেন। 
অঙ্গির! গ্রভৃতি প্রজাপতিগণ প্রত্াঙ্গির! প্রভৃতি 
অন্যান্য কন্যার পাপিগ্রহণ করিয়াছিলেন । 
পরিণয়াস্তে প্রজাপতি বণ্ঠপ পরিতুষ হইস্থা 
অন্দিতি প্রন্ভৃতি অধ্টগত্ঠীকে কহিলেন, আধা 


ত৪ ইহীয় নামার বলা! । 
হ২ ইহায় বাগান অতিষলা। 





হইতে'তোমাদের গর্ভে ভ্রিলোক-পালফ পুত্র 
সকল উৎপন্ন হইবে। অদিতি, ফিতি, দু 
ও কালকা, ইহারা তণ্মনা £₹ইয়। প্রীতি 
পূর্ঘবক পতি-বাক্য গ্রহণ ক্ষরিলেন; পরস্ত 
অবশিষ্ট গ্ধীগণ ভাহার বাক্যে তাঁদৃশ আস্থা 
প্রদর্শন করিলেন না । 

অদদিতির গর্ডে দ্বাদশ আদিত্য, অই বন্ধ, 
একাদশ রুদ্র ও অশ্বিনীকুমার-্বয়, এই ত্রয়- 
স্ত্িশৎ প্রধান দেবতা জন্ম পরিগ্রহ করি- 
লেন। যশম্থিনী দিতি দৈত্যদদিগকে প্রসব 
করিয়াছিলেন; প্রথমত এই সসাগরা! বসুন্ধরা 
এ দৈত্যগণেরই অধিকারে ছিল। দু অশ্ব- 
পরব নামক পুত্র প্রমব করিয়াছিলেন। কালকা 


'নরক ও কালকঞ্জ নামে ছুই পুত্র প্রলব করি- 


লেন। 

তাত্ত্রার গর্ভে ক্রৌন্ষী, ভাসী, শ্রেনী, 
সৃতরাষ্্রী ও শুকী, ভ্রিলোক-বিশ্রুত। এই পঞ্চ 
কন্যা উৎপন্ন হইলেন। ক্রৌঞ্চী ক্রৌঞ্চগণকে, 
ভাী ভাসগণকে, শ্রেনী শ্ট্েন গৃ্ব ও উলুক 
গণকে, ধৃতরাদত্রী জলচর হংসদিগকে প্রসব 
করিয়াছিলেন। চক্রবাকগণ ও সারসগণ এ 
ধৃতরাস্তীর গর্ভেই উৎপন্ন হইয়াছিল | কল্যাঁণ- 
গুণ-সম্পন্ন সর্ধ-হূলক্ষণাক্রাস্ত বিনয়ান্থিত 
শুকগণ গুকীর গর্ভে জগ্ম পরিগ্রহ করিল। 

বাম! জ্রোধবশাও সর্ববহুলক্ষণস্দল্পন্ন। 
যশস্থিনী দশটি কন্য। প্রসধ করিয়াছিলেন। 
তাহাদের নায় স্থগী, সুগমন্দা,২ও ছরি,২? ভদ্র 
মদা, মাতঙগী, শারদুলী, গ্রেতা। ছর্তী, রস 


২৬ ইহার নাঙগাসয় হৃষরতী। 
২৭ ইহার গাধার সিংহিকা। 





8২. স্ামপয়ণ। ৃ 





ও কদ্রুং৮ | যাঁবদীয় মৃগ, ম্বগীর অপত্য'। খক্ষ- 
গণ চমরগণ ও ক্ময়গণ যুগমন্দ। হইতে উৎ- 
পর্ন হইয়াছে। ভদ্রমদা, ইরাবতী নামে কন্যা 
প্রসব করিয়াছিলেন; লোকনাথ ! মহাগজ 
এরাবত এ ইরাব্তীর পুত্র।২৯ হরির পুত্র মহা- 
বল সিংহগণ, ভ্রিলোক-বিখ্যাত বেগবান বানর- 
গণ এবং খোঁলাঙগুলগণ | শার্দ্লী, ব্যান্তরদিগকে 
প্রসব করিলেন। ] পুরুষসিংহ! ! মাতঙ্গ-সকল, 
মাতঙ্গীর অপত্য। শ্বেতা শখ্খনামক দিগ্গজকে 
প্রপব করিয়াছিলেন । হ্থরতীর গর্ভে যশস্থিনী 
রোহিণী, ভদ্র! ও গন্ধবর্বা নামে তিন কন্যা 
জন্মিল। রোহিণী হইতে গোগণ উৎপন্ন 
হইয়াছে; এবং গন্ধবর্ধী অশ্বদিগকে প্রসব 
করিয়াছেন। স্থরসার গর্ডে নাগগণত্" ও কত্রর 
গর্ডে পঙ্নগগণত উৎপন্ন হইল । 
মহাবাহে!! কশ্যপের সপ্তম পত্তী মনু হইতে 

ব্রাহ্মণ, ক্ষজিয়, বৈশ্য ও শূদ্র, এই চতুরবর্ণ মনুষ্য 
উৎপন্গ হইয়াছে । শ্রুতি আছে যে, ব্রাহ্মণগণ 
মুখ হইতে, ক্ষজিয়গণ বক্ষঃস্থল হইতে, বৈশ্য- 
গণউরুদ্য় হইতে আর শুদ্রগণ পাদদ্বয় হইতে 
উৎপন্ন হুইয়াছিল। অনল! হইতে পবিভ্র- 
ফলশালী সমুদায় বৃক্ষ উৎপন্ন হইয়াছে ।০১ 

২৮ ইহার নামান্তর কক্রকা, ক্রোইী ও ক্রোষ্টু। 

২» কোম কোন মতে ভত্রমদার নামান্তর মাতঙ্গী ; মাতঙ্গীর গর্ভে 
ধরাধণ ওক মহাগজ, এবং' এয়াধপ হইতে মৃগমল প্রভৃতি অদ্ুৎ 
কুট গজ!তি উৎপন্ন হইয়াছে। 

«* রামায়ণের অন্যতম টাকাকার তীর্থ হার যে সবল সর্প 
বহু ফণা আছে, তাহাদিগকে নাগ, এবং তত্র জম্য সমুদায় সর্গকে 
গরগ বলা বায়। রুতকাচাঙ্য বলদ, নির্ষিৰ সর্গদিগকে দাগ 
এবং সবিষ সপর্দিগফে গল্নগ বলে। 


*১ কোন কোষ দন্চে বনলা হইতে সঞ্তবিধ পিগুফল বৃঙ্গ 
দিতি 





রামচন্দ্র! কন্রচ যে লাগণলহজ প্রসব 
করিয়াছিলেন, তাহার! সকলেই ধরণী-ধারপ- 
সমর্ঘ। শ্যেনীর গর্তে অগ্যাগ্য পুত্রগণের নহিত 
বিনত! নামী এক কম্যারও উৎপত্তি ছুইয়া- 
ছিল। বিনতা*ং গরুড় ও অরুণ নানে ছুই পুত্র 
প্রব করিয়াছিলেন। রামচন্দ্র! আমি সেই 
গরুড় হইতে জন্ম পরিগ্রহ করিয়াছি । আমার 
জ্যেষ্ঠ ভ্রাতার নাম সম্পাতি এবং আমার নাম 
জটায়ু; আমরা শ্যেনী-বংশ-দন্ভৃত। বৎস! 
এক্ষণে যদি তোমার অভিরুচি হয়, তাহ। 
হইলে আমি তোমার সহায়তা করিতে পারি। 
বৎস! ভূমি যখন লক্ষমণের সহিত স্থানাস্তরে 
গমন করিবে, আমি তখন সীতাকে রক্ষা 
করিব। 

রামচন্দ্র 'তথাস্ত* বলয়! পক্ষিশ্রেষ্ঠ জটা- 
যুকে সাদরে গ্রহণ পূর্বক সানন্দে আলিঙ্গন 
করিলেন; এবং তাহার মুখে নিজ পিতার 
সহিত তাহার সখ্যভাবের কথা বারংবার শ্রবণ 
করিতে লাগিলেন। 

অনস্তর বীর্য্যবান রামচন্দ্র সেই অতিবল- 
শালী পক্ষিরাজ্জ জটায়ুর প্রতি সীতার রক্ষণ- 
তার সমর্পণ করিলেন এবং তাহার সহিত 
একত্র হইয়া পঞ্চটী ক্গাশ্রমে গমন করিতে 
লাখিলেন। 7 

তৎপরে, শলভ-দিধক্ষু পাবকের ন্যায় 
বিপক্ষপক্ষ-দিধক্ষু রঘুবংশ-বর্ধন রামচন্দ্র ও 
লক্ষণ সীতা সমভিব্যাহারে নিথিড়-বলরাজি- 
ছু প্রদেশ দিয়া কিযদ্দুর গমন পুর্ধ্বক নানা: 


৩২ পা্চাড়া রামায়ণের মতে অকীয় কন]! তা এবং নতায় কর্য। 
বিনতা। কিন্তু পুর্ধাগয় গমন্বর করিতে গেযো ইহা ংলগা হখ না। 








ভঙ্গ । 


ভত 





ইংজনসর্যষত পঞটী পতি আছি ডিবকাজই অনা আজ 


হইইলেন। 


পি 


একবিংশ সর্গ॥ 


পঞ্চবটী-নিবাম। 

মহাত্মা রামচন্দ্র, নানাহিংঅ-জজ্ত-সমা- 
কীর্ণ পঞ্চবটী বনে প্রবেশ করিয়া প্রদীপ্ত- 
তেজা ভ্রাতা লঙ্ষমণকে কহিলেন, লক্ষণ ! 
মহর্ধি যে স্থানের কথ। বলিয়। দিয়াছেন, 
বৌধ হইতেছে, আমর! সেই স্থানেই উপ- 
শ্থিত হইয়াছি। দেখ, বন কেমন মনোরম ! 
পুঙ্গ ও ফল-মূল কেমন প্রচুর! দেখিতেছি, 
এখানে কোন কালেই ফল-পুষ্পাঁদির অভাব 
হয় না। ইহাতেই স্থির নিশ্চয় হইতেছে, 
পুষ্পিত-কানন-শোভিত এই স্থানই পঞ্চবটা। 
সৌমিত্রে! তুমি স্থনিপুণ ; চতুর্দিকে উত্তম- 
রূপে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখ, কোন্‌ স্থান 
বাসোপঘোগী ;--তোমার বিবেচনায় কোন্‌ 
স্থানে আশ্রম নির্মাণ করা যাইতে পারে। 
লক্ষণ! সীতা, তুমি ও আমি কোন্‌ স্থানে 
বসতি করিলে আনন্দে সয়াতিপাত করিতে 
পারিব। কোন্‌ স্থানে জলাশয়, কাষ্ঠ, খপ 
ও ফল অতি নিকটবন্তী; এবং কোন্‌ স্থানে 
বম ও ভূভাগও অতি মনোরম। 

রামচন্দ্র এই কথা কছিলে ভ্রাতৃ-বৎসল 
লক্ষণ কৃতাঞ্জলিপুটে সীতার সমক্ষে উদ্ভর 
করিলেন, আধ্য ! আমি আপনকার অধীন; 
আপনি অযুতবর্ষ দীর্ঘজীবী হইয়। থাকুন; 





থাকিব; অতএব যে স্থানে আপনকার ম্ 
স্তপ্তি হয়, আপনি স্বয়ং দর্শন করিাই এরখ 
মনোরম স্থান নির্দেশ করুন| 

মহাছ্যতি রামচন্দ্র লক্ষের তাঁদৃশ বাক্যে 
পরম-পরিতুষট হইয়া, বিবেচনা পূর্বক আশ্রম' 
নির্মাণের উপযোগী এক 'সর্ধ্বগুণীন্থিত ছন্দ 
স্থান নির্বাচন করিলেন) এবং এ স্থন্দর স্থানে 
দণ্ডায়মান হইয়! লঙ্গমণের হস্ত ধারণ পূর্ব্বক 
কহিলেন, সৌম্য! এই স্থানেই যথারীতি 
আশ্রম নিষ্মীণ কর। দেখ, এই স্থান অতি 
পবিত্র, রমণীয় ও বিবিধ কুহ্থমিত তরুসমূছে 
পরিবৃতৃ। সঙ্গিকটেই এ সূর্য্-সস্কাশ স্বৃগন্ধি- 
প্রফুল্প-পঙ্কজ-নিকরে পরিব্যাপ্ত! পবিত্র-সলিল! 
রমণীয়া গোদাবরী নদী 'দৃষ্ট হইতেছে; 
অসংখ্য হংস-কাঁরগুবগণ ও চক্রবাকগণ উহার 
শোভা সম্পাদন করিতেছে ; এবং এঁ দেখ, 
অনতিদৃরে মৃগযুখ আসিয়া! উহার জল বিলো- 
ডন করিতেছে । এদিকে দেখ, এই বূ- 
কম্দর-সম্পন্ন অত্যুচ্চ পর্বত কেমন মনোরম! 
ইহা নানাপ্রকার লতা-বিতানে এবং বন্ছ- 
বিধ কুহ্ছমিত তরুসমুছে সমাচ্ছন্ন রহিয়াছে; 
শাল তাল, তমাল ও খর্জর প্রভৃতি বহুবিধ 
রক্ষসমূহ ইহার শোভা সম্পাদন করিতেছে ; 
এখানে ময়ুরগণ নিরন্তর 'কেকারব কুরিয়! 
বেড়াইতেছে)স্থানে স্থানে রজত প্রভৃতি নানা- 
বর্ণের ধাতু সকল লক্ষিত হইতেছে; বাদীর, 
তিনিশ, পলাশ, অর্ছুন, ধর, চপক, বর্ি- 
কার, অশোক, তিলক, তিক্দুক প্রস্ৃতি সহজ 
সহত্র বৃক্ষ শু গুল চতুর্দিকে 'শোভিত ইক 





আছে ; & দেখ, এ স্থানে নানাজাতীয় মবগ- 
যৃখ দলে দলে বিচরণ করিতেছে । সৌমিত্রে ! 
এ দেখ, এই মহাগিরির চতুর্দিকে সুবর্ণ 
রজত, তাত্্র ও লৌহ প্রভৃতি নানাবিধ ধাত 
সমুদয় দীপ্তি পর্য্ইতেছে ; ইহার অতি সন্মি- 
কটেই অতিবিস্তৃত সমতল ভূমি; শতসহজ 
তাল, তমাঁল, খর্জদ্র, বানীর, তিমীর, পুষ্নাগ 
গ্রভৃতি প্রধান প্রধাঁন পার্বতীয় বৃক্ষ & উপ- 
ত্যকা ভূমিতে উৎপন্ন “হইয়াছে । আমার 
| বিবেচনায় প্রচুর-পুষ্প-ফল-সম্পন্ন এই প্রদে- 
শই অতি উৎকৃষ্ট । এখানে চন্দন, স্যাম্দন, 
পিয়াল, বকুল, ধব, ঘশ্বকর্ণ, খদির, শমী, 


কিংশুক ও পাল প্রতৃতি পাদপ-সমূহও, 


অদুষ-পূর্বব শোভা সম্পাদন করিতেছে । এই 
স্থানই পবিত্র; এই স্থানই মনোরম ; এবং 
এই স্থানই বছ-গুণ-সম্পন্ন; হৃতরাং এই স্থানই 
আমাদের বাসোপযুক্ত। লক্ষণ! আইস আমরা 
এই পিডৃমখ পতভ্রীকে সহায় করিয়া এই 
স্থানেই আশ্রম নির্শ্মাণ পৃর্ববক অবস্থিতিকরি। 

শক্র-সংহারক লঙ্গমণ রামচন্দ্রেরে এই 
কথা শ্রবণ পূর্বক ত্বরাস্থিত হইয়া তাহার 
| জন্য সত্বর অতি-মনোহর. আশ্রম নির্মাণ 
করিতে প্রবৃত্ত হইলেন। তিনি সংঘাঁত- 
(জমাট) মৃত্তিকা দ্বারা ভিত্তি ও ছুন্দর সন্ত 
রচন করিয়া দীর্ঘ বেধু দ্বারা তদুপরি বংশ- 
কার্ধ্য (কা্টাম) করিয়া দিলেন। এ বংশ- 
কার্ধ্যের উপরি শমীশাখা বিস্তার করিয়া 
লতাপাশ ছারা দৃঢ়রূপে বন্ধন পর্ববক চাঁল 
প্রস্তুত করিলেন। তাহার উপরি কৃশ, কাশ, 


[শির ও পন বিস্তর বক আচ্ছাদন করিয়া 


দিলেন) এবং ভগবধ্যবস্তাঁ ভূমি সমতল ও 
পরিষ্ণার করিয়! ফেলিলেন। 

মতিমান শ্রীমান লক্ষণ, এইরূপে অতি 
বিশাল, অতি স্বদৃশ্ঠু, অতি রমণীয় ও অতিমনো- 
হর পর্ণশাল! নির্মাণ করিয়! গোঁদাবরীতে গমন 
পূর্বক স্নান করিলেন, এবং কতকগুলি প্রফুল্ল 
কমল আহরণ করিয়া সত্বর আশ্রমে প্রত্যা- 
রত্তহইলেন। পরে তিনি যখাবিধানে পুষ্পোপ- 
হার প্রদান পূর্ববক অগ্নিতে আহুতি দিয়া 
রামচন্দ্রকে এ স্বনির্দিত আশ্রম স্থান প্রদ- 
শন করিলেন। রামচন্দ্র সীত1| সমভিব্যাহীরে 
সেই স্থানে আগমন পূর্ধবক আশ্রম স্থান ও 
পর্ণশাল! দর্শন করিয়া অত্যন্ত সন্ভষ্ট হইলেন; 
এবং প্রহ্থষ্ট হৃদয়ে বাঁছ যুগল দ্বারা লক্ষাণকে 
আলিঙ্গন করিয়া অতিস্সিদ্বী মনোহর স্েহ- 
পুর্ণ বচনে কহিলেন, বস! তুমি যে এই 
মহৎ কার্য্য সম্পাদন করিয়াছ, ইহাতে আমি 
তোমার প্রতি যার পর নাই পরিতুষ্ট হই 
লাম; অধুনা প্রাতিদায় স্বরূপ তোমাকে এই 
কোল দিতেছি, গ্রহণ কর । লক্ষ্মণ ! তোমার 
ন্যায় গুণজ্ঞ, কৃতজ্ঞ ও ধর্দজ্ঞ সংপুত্রে উৎ' 
পন্ন হওয়াতে আমাদের পিতৃ-কুলের ০ 
ছইল। 

লঙ্গমীধর্ধন লক্ষষণকে এইরূপ বলিয়া, 
ধর্মাত্বা মহাবীর রামচন্জ, দেবলোকে দেব 
রাজের ন্যায়, সীতা ওলক্ষমণের সমভিব্যাহারে ] 


বহুপুষ্পফলোপশোভিত এ প্রদেশে কিয়" ৰ 


০১৪8 


চর 47 
পি ? ্ 





1 পদ সমুছে, প্রভূত, আম: এবং ক্ষীর প্রভৃতি 
| গব্য রস সঞ্চিত, হইযাছে।, অধুনা বিলি 
মী মহীপালগণ হু্ধ- '্াত্রায় বা না 
| 1 ছেন। দিষাঁকর এখন এই অগস্তয-৫ ৃ 
এ দক দিক আয় রে; হত 


নিসীতি। ক টি ি এ ২৬০ ছিটিনঃ 
অরগাকাণড। 
ই ও টি ১ আঁ 88 0] 
৭5052) ২ সপ? 
হইত উর দড 2 


























দ্বাবিংশ সর্গ ॥ ০ | তিলক'হীন| কামিনীর. ন্যায় উত্তর. দিকের 
৫, - | আর তাদৃশ শোভা নাই। হিমালয় স্বভাবতই 
টি .: | হিমরাশি-সমাচ্ছন্ন; এক্ষণে 'আখার প্রড়াকর |. 
বন দূরবর্তী হওয়াতে তিনি যথার্থই হিমের মালয় 


রঘুকুল-ভিলক রামচন্দ্র, ৃষ্চবটার ্্ত- 
গত তপোবনে স্থখসচ্ছন্দে বাস করিতেছেন) 
ইতিমধ্যে .শরগুকাঁলাবসানে অতীব মনঃ: 
প্রহনাদন হেমস্তকাল আবির্ভূত হইল। এই 
সময় এক দিন শর্ববরী প্রভাত। হইলে. রঘু- 
নন্দন রামচন্দ্র গাত্রোখান করিয়া প্রাতঃ- 
স্নানার্থ গোদাঁবরী নদীতে গমন করিলেন ; 
পতি-পরায়ণ সীতাও পশ্চাঁৎ পশ্চাঁৎ চলি- 
লেন। বিনয়-নস্ত্র বীর্য্বান স্থমিত্রা-নন্দন 
লক্ষ্মণ, কলস হস্তে লইয়া তগপশ্চাতে গমন 
করিতে করিতে কহিলেন,প্রভো ! এই দেখুন, 
তআঁপনকার চিরপ্রিয় হেমস্তধতু উপস্থিত; 
এই খতু-প্রভাবেই সংবতমরই যেন অলঙ্কত 
হইয়া শোভা পাইয়া থাকে। দেখুন, এক্ষণে 
নীহার-সংযোগে বায়ু জগৎপ্রাণ হইয়াও অসহ- 
স্পর্শ হইয়াছে; পৃথিবী নান! শস্যে পরিপূর্ণ 
হইয়া,শোঁভা বিস্তার করিতেছে ; জল ছুঃসেব্য 
এবং অগ্নি হ্থখসেব্য হইয়। উঠিয়াছে। এ সময়: 
আর্ধ্যগ্রগ নবাঙ্গ-শ্রান্ধে পিতৃগণ ও দেবগণের 
অর্চনা করিয়। প্রীত হৃদয়ে নবান্ন ভোজন 
ূর্বাক নিষ্পাথ হইয়া খাকেন। সম্প্রতি জন- 


ও নির্মল; দিবাকরের কিরণ-জাল অতীব 
স্ব; এবং দ্বিবস,অতি শীঘ্র শীত্রই অতি- 
বাহিত হইয়। থাকে। অধুন! নীহারাচ্ছঙ্ 
তীক্ষম্পর্শ অসহ্য শীতল বায়ু সর্বদাই প্রবা- 
হিত হইতেছে। সম্প্রাতি এই প্রত্যুষ সময়ে 


'ন্যায় 'লক্ষিত হইতেছে। ব্রিযামার .যাম 
সকল এখন অতীব দীর্ঘ হইয়াছে ;. শীব্র 
আররাত্রি শেষ হয় না। সম্প্রতি রাত্রিকালে 


নিকরে ধুসরবর্ণ হইয়া থাকে; স্ৃতরাং পুষ্যা- 
নক্ষত্র দেখিয়াই রাত্রি-পরিমাণ নিরূপণ 
করিতে হয়। এক্ষণে কেহ আর অনারৃত 
স্থানে শয়ন করিতে পারে ন!। 


সূর্ধ্য-মগডুলে সংক্রমিত হইয়াছে ; চন্দ্রমগ্ুল 
সম্প্রাতি তুষার-নিকরে ধূসরিত হইয়া নিশ্বাস- 
| মলিন দর্পণের ন্যায় আন্াহীন হইয়া পড়ি- 
য্াছে; হুতরাং তাহার আর পূর্বববৎ শোভা 


যা জ্যোৎ্বা,তপকৃশা দেবী সীতার ন্যায় লক্ষি 
। হইতেছে) পৌর্ণমাসীতেও ইহার বু 
অপূর্ব শোভা দৃষ্ট হয় না।, 





এই অরণ্যানী হিমধ্বস্ত হইয়া যেন শূন্যের 


এক্ষণেচন্দ্রমগ্ডলের সমুদয় শোভাসম্পত্তি 


৭ পরিলক্ষিত হয় না। এক্ষণে তুষার-কলুষীকৃত। 


মনে 


হইয়াছেন। এসময় প্রত্যুষে গমনাগমন করা র ণ 
ছঃসাধ্য ; কিন্ত মধ্যান্কালে বিচরণ করা ষ্ 
অতীব স্ৃখজনক। এক্ষণরার দিবাঁভাগ হুন্দর |: 


শীতেরও অত্যন্ত প্রাছুর্ভাব; চারিদিক, নীহার- 








৬ 


রামার়ণ। 





পশ্চিম বায়ু স্বভাবতই লীতল ; তাহাতে 
আবার সম্প্রতি উহা! নীহার-মিশ্রিত হইয়া 
প্রাতঃকালে,দ্বিগুণতর লীতল ভাবে প্রবাহিত 
হইতেছে। সূর্ধয উদিত হইলে যে সময় জৌক্চ 
ও সার গণ হুমৃধুর রব করিতে থাকে, সেই 
সময় ঘব-গোধুম-সম্পঙ্গ হিমাচ্ছন্গ অরণ্যানী 
সকল কি ছুপূর্ধব শোভাই ধারণ করে! এক্ষণে 
হবর্ণবর্ণ পরিপুউ-ততুল ধান্য-বৃক্ষ-সকল, 
খর্বুর-পুঙ্শ-সদৃশ আনত,শিখা-সমূছে অতীব 
রমণীয় দর্শন হইয়াছে। বৃষ সকল এ সময় 
কেদার.সূমিতে শালিশুকের (ধান্যের সৌর ) 
ভয়ে চক্ষু ঈষত নিমীলন পূর্বক নিশ্বীস-তরল 
সলিল পান করিয়। থাকে। 


সম্প্রতি দুরোদিত সূর্য্য, হিমাচ্ছন্ন কিরণ" 


কাল বিকীর্ণ করিয়! হিমাংশুর ন্যায় লক্ষিত 
হইয়া থাকেন। পূর্ব্বাহ্হে সুরধ্-কিরণের তেজ 
প্রায় গ্রাহ্য ব1 লক্ষ্যই হয় না; মধ্যাহ্ুকালে 
তাহা হুখম্পর্শ হইয়া থাকে ; এবং সায়ং- 
কালে ঈষৎ পা বর্ণ ধারণ করিয়া যখন 
পৃথিবী-পৃষ্ঠে সংলগ্ন হয়, তখন উহার কি 
অপূর্বব শোভাই দৃউ হইয়া! থাকে! প্রাতঃ- 
কালে নীছার-বিন্দুপাতে তৃণমূকল ঈষৎ সিক্ত 
হইয়া! থাকে) উহাতে যখন নবোদিত ূর্য্ে 
ফিরণ পতিত হয়, তখন বনভূমি কি অপূর্ধব 
হন্ার খৃত্তিই ধারণ করে! 

এ দেখুন, বন্য হস্তি-সকল অত্যন্ত তৃষার্ত 
হইয়াও অতিপীত প্রযুক্ত হুলীতল ভৃষ্ণা-নিবারক 
হুবিমল বারি গুড বায়! স্পর্শ করিয়াই শুঙ 
সন্ধোট করিতেছে। এই দেখুন, জলচর পক্ষি- 
'সকল তীরেই উপধেশন বরিয়। রহিয়ীছে; 


ভীরু ব্যক্তি যেমন সংগ্রাম-সৃমষিতে অবতীণ 
হইতে অগ্রপয় হয় না, সেইরূপ ইহাঁরাও 
জলে অবগাঁছন করিতে কৃণ্ঠিত হইতেছে। 
চারি দিকেই দর্শন করুন, নীহার-পরিক্লিা 
বনরাঁজি নীহান্বাদ্ধকায়ে আচ্ছন্ন হইয়া! আছে; 
বোধ হুইতেছে,যেন উহার! নিদ্রা! যাইতেছে। 
নদীদকলের জল কুজ্বটিকায় আচ্ছন্ন, এবং 
বালুকাময় তীরও তুষারনিকরে পরিব্যাপ্ত হই- 
য়াছে; সৃতরাং ভীরচারী সারদগণ কেবল 
শব্দ দ্বারাই অনুমিত হইতেছে। তুষার-পাতে, 
দিবাকর-করের স্বুতায় এবং শৈত্যপ্রযুক্ত 
পর্ববত-শিখরের জলও সুস্বাদু হইয়াছে। 
কমলাকর জলাশয়ের আর পূর্ব শোভ। 
নাই; হিমপাতে পদ্মপত্র-সমুদায় জর্জরিত 
এবং কেশর ও কর্ণিক! সকল বিশীর্ণ হইয়] 
গিয়াছে; কেবল হিমদপ্ধ নালমাত্ব অবশিষ্ট 
রহিয়াছে । 

পুরুষসিংহ ! এই হেমস্ত কালেও ধর্ধ্মাতব। 
ভরত আপনকার প্রতি অলাধারণ ভক্তি 
নিবন্ধন যার পয় নাই ব্লেশ সহ করিয়া 
নন্দিগ্রামে তপশ্চরণ করিতেছেন। প্লাজা, 
ভোগ ও সমুদ্ধায় বিষয্ন-হুখ পরিত্যাগ করিয়। 
তিনি আহার সংধমন পূর্বক তপন্বী হইয়া 
এই শীতকালেও ভূতলে শয়ন করিতেছেন। 
আমার নিশ্চয়ই বোধ হইতেছে, তিনিও 
এই সময় অমাত্যবর্গে পরিহৃত হইয়া প্রাতঃ- 
মানের নিষিত পবিভ্রতোয়। সরযূ নদীতে 
গমন কয়িতেছেন। তিনি চিরকাল অঙেষ 
হৃখে লালিত হইন্ধ। 'আসিয়াছেন ) তীচার 
শরীয়ও অতি সুকুমার; আহা! তিনি ঈদৃপ 





তারণ্কাও। 





ছুঃলহ শীতে পরিক্লিট হইয়া! এই প্রত্যুষ সয়ে 
কিরূপে সরযৃতে স্লানাবগাহন করিবেন! তিনি 
ধর্ম, সত্যবাদী, লঙ্জাশীল একং জিতেজ্রিয় ) 
তিনি সম্প্রতি সমুদায় ছুখে জলাঞ্জলি দিয়! 
সর্ববতোভাবে আপবাতেই প্রাণ মন সমর্পণ 
করিয়াছেন। আপনি এক্ষণে যদিও বনচারী ; 
তথাপি আমার ভ্রাতা মহীত্বা ভরত নগরে 
থাকিয়াও যে অনন্য-সাধারণ ভক্তিসহুকারে 
আপনকার অনুরৃত্তিকরিতেছেন,ইহাতে নিশ্- 
য়ই তাহার ন্বর্গলৌক লাভ হইবে । সচরাচর 
মনুষ্যগণ পিতৃ-স্বভাব প্রাপ্ত না হইয়া, মাতৃ- 
স্বভাবই প্রাপ্ত হইয়া থাকে; লোকে এই যে 
একটি চিরপ্রবাদ আছে,ভরত তাহার অন্যথা 
করিয়াছেন। আর্য ! মহারাজ দশরথ যাহার 
স্বামী, এবং ঈদৃশ-সাধুচপ্লিত মহাত্মা ভরত 
হার গর্ভ-সন্ভূত, আমার সেই মাতা কৈকে- 
যীর প্রকৃতি কি নিমিত্ত এরূপ হইল! 
ধর্মশীল লক্ষণ ম্মেছ নিবন্ধন এইরূপ 
বলিলে, রামচন্দ্র মাতার নিন্দা সহ করিতে 
, | অসমর্থ হইয়া কহিলেন, ভ্রাত! আমার সমক্ষে 
মধ্যমামাতার নিন্দা করিও ন1; ইক্ষাকুবংশ- 
ধুরন্ধর ভরতের কখ। বলিতেছিলে,তাহাই 
বল। লক্ষাণ! পামার মন বনবাসে এক 
প্রকার হুচ্ছিরই হইয়াছিল; এক্ষণে অশেষ- 
গুণ-নিধান ভরের দেহে আক্কউ হইয়। 
পুনর্ধার ব্যাকুলিত হইয়া উঠিল। অঙ্থো৷। 
কাহার সেই মনোরম অযৃতময় হদয়ানল্গ- 
জনক সুমধুর প্রিয় বাক্য সকল আফার শ্ৃদ্থি- 
পথে উদ্দিত হইতেছে! ভ্রাভ! কৰে নহাত্ধা 
ভরত, মহাবীর শত্রত, ভূমি এবং আলি। 


1. 


আমরা, সকলেই আবার একত্র ' মিলিত 
হইব! 

এই প্রকার বিলাপ করিতে করিতে 
রামচন্দ্র, গোদাবরীতে উপস্থিত হইয়া নীতা € 
লক্ষমণের সমভিব্যাহারে নান করিয়া যথা- 
বিধানে পিতৃগণ ও দেবগণের তর্পণ পূর্বক 
উদ্দিতগরায় সূর্ধ্যের উপাসন| করিংলন। 

সীতা সমভিব্যাহারে কৃতাভিষেক লক্ষাণ- 
সহচর রামচন্দ্র, গৌরী সমভিব্যাহারে কৃত- 
স্নান বিষু-সহচর ভগবান রুদ্রের ন্যায় শোভা 
পাইতে লাগিলেন। 


ত্রয়োবিংশ সর্গ। 


শূর্পণথা দর্শন 1 

শত্র-সংহারক রামচন্ত্র, সীতা! এবং লক্ষমণ 
স্নান করিয়। গোদাবরী-তীর হইতে পুনর্ধ্বানর 
আশ্রমে প্রত্যাগমন করিলেন। অনস্তর তাহান্সা 
পুর্বাহ্ন কৃত্য সমাপন পূর্বক পর্ণশালায় উপ- 
বিষ্ট হইয়া পরস্পর নানাবিধ বিচিত্র কথোপ- 
কথন করিতেছেন, এমন দময় গৃঞরাজ জঙটায়ু 
সমীপে উপস্থিত হইয়া কহিলেন, মহাভাগ ! 
তুমি 'মহ্ঘাস মহাঁবল মহাড়ুজ মহাত্মা ও 
পুরুষশ্রেষ্ঠ ; অধুনা আমি তোমার নিকট 
বিদায় প্রার্থনা করিতেছি, নিজ গৃহে গমন 
করিব, সম্মতি প্রদান কর। রামচন্্র। তুমি 
এখানে সরুল প্রাণীর প্রতিই অতি সাবধান 
হইয়। ব্যবহার করিতে শত্রুসংহ্বারিন। সং 
আমি আত্মীয় স্বজন দর্শন করিতে ঈগুক. 





"চা... 
২ রর 
রঙ 
নু 
॥ 


| আগা 





|| হইয়াছি। তোমার নিকট সত্য বলিতেছি, 


[| আমি জ্ঞাতিকুটুন্ব ও আত্মীয় স্বজনদিগকে 
একবার দর্খন করিয়া পুনর্ববার এস্থানে আগ- 
মন করিব; তোঁার মঙ্গল হউক। 

রামচজ্ঞ ও টক্ষাণ গৃঞ্ররাজকে কহিলেন, 


| ৷ পতগশ্রেষ্ঠ !' আলাম এনে গমন করুন; 


কিন্ত পুনর্ববার শীক্র দর্শন দিবেন । 

ছনস্তর গৃথরাজ প্রস্থান করিলে শ্রিয়- 
দর্শন রামচন্দ্র পীতা যমভিব্যাহারে পর্ণ: 
শালা-মধ্যে প্রবিষ্ট হইলেন । মহাঁবাহু লক্ষম- 
[ ণও গজ্রোখান করিয়া, গিরিগুহা-মধ্য-গাষী 
মিংহের ন্যায় মনোহর-চতুঃশাল-মধ্যে প্রবেশ 


] করিলেন। মহাবাছ রামচন্দ্র পর্ণশালা-মধ্যে. 
প্রণয়িনী সীতার সহিত উপবেশন করিয়!' 


| 1 রোহিমী-সহচর চন্দ্রমার ন্যায় শোভা পাইতে 
|| লাগিলেন। ও 
এ এই সময় এক দারুণ রাক্ষসী যদৃচ্ছাক্রমে 
এস্থানে আগমন করিল,উহার নাম শূর্পণখা; 
সে দশাঁনন রাবণের ভগিনী । .সে এ স্থানে 
আগমন করিয়! রামচজ্দ্রকে সাক্ষাৎ দেবতার 
ন্যায় দর্শনকরিল। সিংহস্ন্ধ আজানু-লম্থিত- 
'বাছ -পক্সপলাশ-লোচন দেব-প্রতিম রাম- 
1 চন্দ্রকে দর্শন .করিবামাত্র রাক্ষপী মন্মথের 
চান হইয়া-পড়িল। রণ 
 নিশাচরী, হ্বতাঁবতই কৃষ্বর্ণ,ভুউ- 
তি “ছু উচারিদী, এবংচুক্ধুল-জাতা। সে 
কেবল. নামগাত্রেই স্ত্রী) কিন্ত কোন দ্ধপ 
ব্যবহারের ই: উপসুনহে। 1 তাহার সুখ অতি 
.| | কদাকার)রামচন্ের মুখ অভিহদ্মর ). গৈ 
এজন কটিদেশ হৃগঠিত ? লে 


বিরূপাক্ষী, রামচন্দ্রের লৌচন-বুল 'আকর্ণ. | 
বিশ্রাস্ত ; তাহার কেশ তাগ্রেবর্,, রামচন্দ্রের || 
কেশ কৃষ্ণ ও ্চিকণ ; সে বিকৃভাকৃতি, রাঁম- 
চন্্র সৌম্যদর্শন; তাঁহার কণ্ঠন্বর অতিভীষণ |. 
ও কক, রামচন্দ্র হুস্বর-) সে ছারুণ বৃদ্ধা, 
রামচন্দ্র তরুণ যুবা) সে প্রতিকূলবাদিনী, 
রামচন্দ্র অনুকূলবাঁদী; সে ছুর্বৃত্তা, রামচক্জ 
ন্যায়-পরায়ণ ; সে অপ্রিয় রা? রামচন্জ 
তি প্রিয়দর্শম |. নাহ 

 রাক্ষসী রাজ-লক্ষধ-লাঞ্থিত মহাবল স্থকু- 
মার রামচন্দ্রকে দর্শন করিয়াই মম্মথাবেগভরে 
একান্ত আক্রান্ত! হইয়! চিন্ত। করিতে লাগিল, 
এই যুবা পরম-রূপবান ও যৌবন-গবের গর্বিত; 
এই ন্মপুরুষ আপনাকে দেবগন্ধর্ের সমান 
বোধ করিতেছে।'আমি ইহার অনুরূপ রূপ 
ধারণ করিয়া এই লোকাতীত-রূপ-লাধণ্য- 
মম্পন্ন অন্ভুতকর্া! পুরুষের মদনোদ্দীপন 
করিব। ইহার এই প্রক্ৃতি-কল্যাণী সীতা নামে 
বিখ্যাত! ভার্ধ্যা, সাক্ষাৎ অমর-্ন্দরী লক্ষ্মীর 
ন্যায় রূপ-যৌবন-সম্পন্না; যাহাতে আমার 
অপরূপ রূপ-ম্পত্তি দর্শন করিয়া এই পুরুষ 
রা পরিত্যাগ পূর্বক আমাকেই ভজনা 

রে, তদ্বিষয়ে আমাকে সর্ববতোভারে যন্তুবতী 
রে হইল। দেবগরণের লঙ্গমী রূপ-যৌন্ধন- 
সম্পন্ন! সত্য; কিন্তু আমার বিবেচনায় রাঁকষিস- |. 
দিগের মায়ালক্ষীই তাহা অপেক্ষা: (বহুগুণে 
শ্রেষ্ঠা। “অতএব আমি ঠা রা 
সাক্ষাৎ ঘায়ালবীর ন্যায় রূপ বারণ কিয়া 
শর্শিষ্ঠা' যেমন নহযকে মোহিত করিয়াছিল, 
৯5 ইলা উস করিন। ]. 












রাক্ষনী এইরূপ স্থির করিয়া যোহিনী- 
] 1 মুর্ডি ধারণ করিল; এবং নিকটে উপস্থিত 
হইয়া স্ত্রীজন-হলভ ছাব-ভাঁৰ প্রদর্শন পূর্ববরূ 
[| সন্মিত বদনে মহাবাহু রামচন্ুকে জিজ্ঞাসা 
করিল, সৌম্য! তুমি কে? দেখিতেছি, 
ন্তোমার তাপস-রেশ,অধচণতুমি ধনুরববাণ ধারগ 
করিতেছ ; পত্বীও তোমার ফমভিব্যাহারে 
আছে । তুষি কে? এবং কি নিিত্বই বা তুমি 
রাক্ষসাকীর্ণ এই দুর্গম প্রদেশে আগমন করি- 
যাছ! এই স্থানের অনতিদুরে ভীম-বিক্রম 
মহাবল মহাম্বর রাক্ষল সকল বাম করে; 
তাহার অতিস্তুর-স্বভাব ; তাহার! জন-স্থান- 
বাসী খষিদিগকে নিয়ত সংহার করিয়া! খাকে ; 
লোচনানন্দ! এই নিমিত্তই তোমাকে জিজ্ঞাস! 
করিতেছি, তুমি দেবকল্প হইয়াও কি জন্য 
এরূপ ভীষণ স্থানে আগমন করিয়াছ ! আমি 
বিবেচন! করি,গোদাবরী-তীরনিবালী হুতাঁশন- 
কল্প ধষিগ্নণ তোমারই বাছুবল আশ্রয় করিয়! 
,| এই দণ্ডকাঁরপ্যে বাস করিতেছে। 

ঘুমের মন অতিসরল ; তিনি রাক্ষসীর 
এ বাক্য শ্রষগ করিয়া! আনুপূর্বিকক সমস্ত 
[বলিতে আরম্ভ করিলেন ;--ভিনি বলিলেন, 
1 আমি ভূমগুল-বিখ্যাত পরম-ধার্দ্মিক মহায়াজ, 

ক্শরথের জ্যেষ্ঠপুতর ; আমার নাম রাম); 


ন করাইব্ামার সুগ্য. উদ্দেশ্য বরা | 





ৰ ছি রন বানার্ঘ আগমন করিয়াছি ) তীর এক্ষণে 


জানিতে ইচ্ছা করি, তুমি কে? ফেখিতেছি, |. 


তুমি কে, কাহার কন্যা এবং কি, ছন্যই ঝা |: 


'ধারণ*করিতে পারি ; আমার নাম শৃর্পপথা ) 


কিস্ততিনি দীর্ঘকাল ব্রিদ্রাতেই অতিবাহিত; 


[1 ই্ন্গ নায় সীতা, ইনি আমার ..বরখাপন্থী 3. 
[1 শর এ আমার জাভা, উহীর নাম লক্ষণ 4 সর্বত্র বিখ্যাত সাম ! এই আমার আত্ম 


জাই শাফি জা তা সি দর্শন করিয়া আমি পঞ্চশর-শরে 'এরাত্ত জর্জ 
1 ব্যাহারে পিতা ও মাতার আবেশ্বকমে বনে; রিত হইয়া পড়িয়াছি, এবং লেই জামাই, 







তুমি যুবতী, রূপবতী, হলক্ষণ! বং লাঁক্ষ(ৎ | 
লক্ষদীর ন্যায় সর্ববাঙ-ুন্দয়ী। তুমি কি]. 
নিমিত্ত এই ঘোরতর দণুকারণ্য-মধ্যে বিচযবণ |: 
করিতেছ? ক্মামি জানির্ভে অভিলাষ করি, |! 







একাকিনী নির্ভয়ে এই অতিভীষণ বনমধ্যে |: 
বিচরণ করিতেছ।. 

রাক্ষদী রামচন্দ্রে ঈদৃশ রাক্য শ্রবণ 
করিয়! মদ-বিহ্বলা হইয়া! উত্তর করিল, রাম! 
বলিতেছি, শ্রবণ কর; তোমার ভ্রাঁতাও শ্রেবণ 
করুন। আমি রাক্ষপী, আমি ইচ্ছামত রূপ 










সর্বপ্রাণীর ভয়োৎপাদন এবং পবিত্র তীর্থ ও 
আশ্রম স্থান সফল উৎসাদন পূর্বক আমি 
একাকিনী এই দগুকারণ্য-মধ্যেই বিচরণ 
করিয়া থাকি। প্রবল-প্রতাঁপ রাক্ষসেশ্বর |. 
রাবণ আমার ভ্রাতা ; বিভীষণ নামে আমায় |: 
আর এক ভ্রাতা আছেন বটে, কিন্য তিনি |. 
নিতান্ত ধার্মিক ; রাক্ষসের ন্যায় তাহার 
আচরণ দেখিতে পাই না । আমার আর এক: 
ভ্রাতায় নাম কুস্তকর্ণ; তিনি মহাবলশালী): | 

















॥ করেন। খর ও দূষণ নামে আমার আরও 
ছুই ভ্রাতা আছে; ভাহাদিগের বলবীর্ধ্যও 







পরিচয় দিলাম। প্রিয়রর্শন! এক্ষণে তোমাকে 







ভাহাধিগ্বকে অগা করিয়া-ডাহাদের মান 








2222222১০22 


4 


'পলামায়ণ। 





অপমানের প্রতি দৃষ্টি না রাখিয়াই অনুরাগ- 
ধশত তোম্ধকেই স্বামিত্বে বরণ করিতে ইচ্ছা 
করিতেছি । রাম! আমি তোমাকে পতি- 
রূপে ভজন! করিতেছি, তুমি আমাকে ভজন 
কর) সীতাকেং লইয়া কি করিবে? এই 
সীতা কদর্য্য-রূপ1 এবং বিকৃতাকৃতি। তুমি 
যেক্ধপ সুপুরুষ, তাহাতে সীতা কোন ক্রমেই 
তোমার যোগ্য! নহে; আমিই তোমার অনু- 
রূপ-রূপ-গুণ-নম্প্! ভাষ্য | দেখ, আমার 
কেমন,দ্রিব্য রূপ! আমি কেমন দিব্য আল- 
স্কারে অলঙ্কৃতা হইয়াছি! আমার মৃত্তি কেমন 
মনোহারিণী ! উরু ও নয়ন কেমন মনোহর ! 


পয়োধর এবং নিতম্ব কেমন গীনোম্নত !, 


কাস্ত 1 আমি, এই কুরূপা অসতী মানুষীকে 
এবং তোমার এই অল্সায়ু সহচর ভ্রাতাকে 
ততক্ষণ করিয়া ফেলি; তুমি নিশ্চিন্ত হইয়া 
আমার সহিত বিবিধ মনোরম পর্ববত-শুঙ্গ ও 
মনোহর বনশ্থলীসমূহ দন্দর্শন পূর্বক সমস্ত 
দগডকারণ্যে যথেচ্ছ বিচরণ কর। 

রাক্ষপীর এইরূপ অতি-নিদারুণ বাক্য 
শ্রবণ করিয়! বাঁক্য বিশারদ মহাবানু রামচন্দ্র, 
লক্ষণ ও লীতার প্রতি দৃষ্টিপাত পূর্ববক পরি- 
হাস করিবার অভিগ্রায়ে শূর্পপথখাকে বলিতে 
আরম্ত করিলেন! 


চতুর্বিংশ সর্গ। 


পূ্ণনখানবিরপণ। 
শূর্পণখ। কাম-পরে নিতান্ত প্রগীড়িত হই- 
1] কাছে দেখিয়া 'রামচন্্র ঈধত হাষ্য করিয়া 





যুক্তিসঙ্গত মধুর বাঁক্যে কহিলেন, ভদ্র ! 
এই দেখ, আমি বিবাহ করিয়াছি; ইনি আমার 
ভার্ধ্যা ; আমি ইহাকে অত্যন্ত ভালও বাসি ; 
তোমার মত নুরী কখনও সপতী সহ করিতে 
পারে না। পরজ্্ব আমার এ কনিষ্ঠ ভাতা 
লক্ষণ যুবাঁ, বীর্ষ্যর্শালী এবং স্থশীল ; দেখি- 
তেও অতি ন্থপ্ী এবং প্রিয়দর্শন) ইহার বিবা- 
হও হয় নাই;*ইনি ভার্ধ্যালাভের জন্য অভি- 
লাধীও আছেন; ইনিই তোমার অপরূপ 
রূপের অনুরূপ স্বামী হইবেন। অতএব 
বিশালাক্ষি ! সূর্ধ্যপ্রভা যেমন ম্ুমেরুকে 
সেবন করে, তুমিও তেমনি আমার এই 
ভ্রাতাকেই স্বামিভাবে ভজনা কর) ইহা হই- 
লেই তোমাঁকে সপত্বীন্যন্ত্র্ণ ভোগ করিতে 
হইবে ন]। 

কামরূপিণী রাঁক্ষ সী রামচন্দ্রের মুখে ঈদৃশ 
বাক্য শ্রবণ করিয়। তাঁহাকে পরিত্যাগ পূর্বক 
তৎক্ষণাৎ লক্ষমণের নিকট উপস্থিত হইল, 
এবং কহিল, যানদ! আমিই তোমার অনুরূপ 
উপহুক্ত ভার্ধয; তুমি যদ্দি আমাকে ভজন! 
কর; তাহা হইলে ভূমি আঁমার সমভি- 
ব্যানারে দগ্ডকারণ্য-মধ্যে হ্বখে বিচরণ করিতে 
পারিষে। 

শিখা এইরূপ কহিল বাক্য-কোবিদ 
হুমিত্রা-নন্দন তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ 
করিয়া ঈষৎ হাস্য পূর্ববক উত্তর করিলেম, 
ভাবিনি! আঁমার এই জ্যেষ্ঠ আ্রাত। আমার 
প্রভূ) আমি ইহার দাস; ভুমি দাসের ভার্যযা 
হইয়] দাশী হইতে ইচ্ছা! করিতেছে কেন ? 
বিশালাক্ষি । আমার জোষ্ঠ গাীন / অত্র 


দি 


অরগ্যকাণ্ড। 
প্রতি ধাবমান! হইল।, তখন মহাবল রামচন 
। রাক্ষসীকে মৃত্যু-পাশের ন্যায় াঠমন করিতে 


তুমি তাহারই ভার্য্যা হও; তাহ! হইলেই: 


তোমার সমুগ্ধায় মনস্কামনা সিদ্ধ হইবে? 
তুমি পরমানন্দে কাঁলযাঁপন করিতে পারিবে! 
তোমাকে পাইলে তিনি কুরূপ! কুণ্তী বিকৃতো- 
দরী বৃদ্ধা অসতী ভার্ধ্যাকে পরিত্যাগ করিয়া! 
€তামাঁকেই ভজন! করিবেন। বিলাসিনি ! 
তোমার এই অপূর্ব অপরূপ রূপ অগ্রাঙ্থ 
করিয়া কোন্‌ সহদয়ের হৃদয় এ প্রকার 
মনুষ্য-রমণীতে সমাসক্ত হয়! 
কাম-বিমোহিতা নির্ণতোদরী ভীষণাকৃতি 
ক্রুর-ম্থভাবা পরিহাসানভিজ্ঞা অদক্ষিণা! শূর্প 
ণখ| লক্ষমণের সেই পরিহাস খাক্য শ্রবণ 
করিয়৷ সত্যই মনে করিল; এবং সীতা- 
সহচর মহাছ্যতি দুদ্ধর্ধ, রামচন্টর্রের নিকট 
প্রত্যামন করিয়! কহিল, রাম ! তোমাকেই 
প্রথম দর্শন করিয়া আমি মদন-বিহ্বল! হইয়া 
পড়িয়াছি; আমি তোমাকেই কামন! করি; 


তোমাতেই আমার মন আসক্ত হুইয়! পড়ি- 


য়াছে ; অতএব আর বৃথ! বিলম্ব করিও না; 
আমার স্বামী হও। এই সীতাকে লইয়! কি 
করিবে ? সীতা অসতী, কুরূপা, কুত্তী, ভীষণা- 
কৃতি, রিকৃতোদরী এবং বৃদ্ধা; কি আশ্চর্য্য! 
তথাপি তুমি ইহাতে অনুরক্ত হইয়া সামাকে 
 অগ্রান্থ করিতেছ-? এই দেখ, আজি তোমার 
সমক্ষেই আমি ইহাকে তক্ষণ করিয়া ফেলি; 
| তাহার পর সপস্থীশুন্তা হইয়া নোমত, হখে 
| নিরুদেগে তোমার ঘহিত,বিহার. করিব |. 
177 এমহতী : উক্ধা' মেমন 'রোহ্তীর প্রতি 


| ্ ধাবিত হয়, অলাত:লোচনারাক্ষমীও-সেই- 
শু উনি থাক? রা বান নি 454৮ 


৫৯]. 


দেখিয়া সবলে নিবারণ পূর্ব্বক ক্রোধপূর্ণং “চনে |. 
লক্ষমণকে কহিলেন, সৌমিত্রে! এরূপ ক্কুর | 
এবং অতিদুট ব্যক্তিদিগের সহিত পরিহাস |. 
করা কখনই কর্তব্য নহে; দেখ, সৌভাগ্য" |. 
ক্রমেই অদ্য জানকীর জীবন রক্ষা হইয়াছে। [ 
পুরুষশরেষ্ঠ ! তুমি শীত্রই এই কুরূপা, ছুশ্চাঁ- 
রিত্রা, অতিষভা, 'প্রকাণ্ডোদরী রাক্ষলীকে 
নিবর্তিত কর। 
 রামচন্দ্রের ঈদৃশ বাক্য শ্রবণ করিবামাত্র |. 
লক্ষণ ক্রোধভরে তাহার সমক্ষেই শুর্পণখাকে 


নিগৃহীত করিয়া! খড়গ দ্বার! তাহার কর্ণ ও 


নাসা ছেদন করিয়া দিলেন । 

(ছিন্ন-কর্ণ-নাসা করাল-দর্শনা শৃর্পণখ1 বিকট 
চীৎকাঁর করিতে করিতে, যে পথে আগমন | 
করিয়াছিল সেই পথ দিয়াই, ছুর্গম বন- 
মধ্যে ধাবিত হইল। প্রভৃততর-রুধির-ক্ষরণে 
তাহার সর্ববাঙ্গ প্লাবিত হইয়! গেল।. বিরূপা- 
কৃতি অতি-ভীষণ-দর্শন] ভীমরাবিণী নিশাচরী, 


বর্ষা-কালীন মেঘের ন্যায় বিবিধ-প্রকার . ] 


ভীষণ শব্দ করিতে লাগিল, এবং এইর্ূপে |. 
সেখান্ছত্য় উৎক্ষেপ পূর্বক ভীষণ গরম 
করিতে করিতে নিবিড় বন-মধ্যে প্ররেশ . 
করিল। ১,০17. 
অনন্তর বিরূপিতা সেই রক্ষী জন-। 


| স্থানোপবিষউ রাক্ষরগণ-পরিবেষ্তিত উগ্রতেজা 


ভ্রাতা খরের নিকট উপস্থিত হইয়া আফাশী- 


চ্যুত অশনির ন্যায়, ভূমিতলে নিপতিত হস! 









.পঞ্চবিংশ সর্থ। 


যাক্ষস-প্রয়াখ। ও ৃ 

স্যগিনী শূর্পর্ণথাকে তাদৃশ' বির্ূপিত ও 
রুধিয়াস্ কলেবরে,নিপতিভ দেখিয়া! রাক্ষস- 
রাজ খর, জ্রোখসংরক্ত নয়নে কহিল, ভগিনি ! 
গীত্রোখান কর; মোহ এবং সংত্রঙ্গ পরিত্যাগ 


ৰ (কর 1 কে তোষায় এরূপ বিরূপ করিল, স্প$ 
[1 করিয়া বল। কোন্‌ ব্যক্তি ক্রীড়াচ্ছলে সম্মুখ- 


. 


| | শয়ান নিরপরাধ দত্তবিষ কৃষ্ণসর্পকে অঙ্গুলি, 
| স্বার! নিপীড়িত করিল ! আজি যে ছুরাচার' 


| তোষাকষে পাইয়া কালকুট পান করিল্লাছে,' 
| সে অজ্ঞানবশত জানিতে পারিডেছে ন। যে, 


লেস্বয়ং কণ্ঠে ফাঁলপাশ বন্ধন করিয়াছে! 


| তুমি বলবতী ও বিক্রমশালিনী, সাক্ষাত অন্ত- 


] | কের ম্যায় পৃথিবীতলে ঘথেচ্ছ বিচরণ করিয়া ' 

1 খান; কে তোমায় এক্সপ দুর্দশা করিল! 
| গিনি 1 দেব, পন্ধর্বব, ভূত বা মহাত্মা মুনি-: 
| গণের মধ্যে এরূপ মহাবীর্য্যশালী কোন্‌ ব্যক্তি 


| আছে যে, আজি তোমায় এই প্রকার বিরূপ 


[ করিতে সাহসী হইল! একমাত্র সহ্র-লোচন 


| পাঁক-শাসন মহ্ম্র ব্যতিরেকে আমি ঘন 
| এমন কোন ব্যকিকেই দেখিতেছি না! ঘে, 


আমার অনিষউ করিতে পারে! সূর্য যেমন 
কিরণ-জাম দায় রোধ হইতে জল্লে অল্পে, 
সলিল ব্সাকর্ষ কযেদ। আমিও তেমসি আজি 
জীবিতাস্তকর শর-লঙম ছায়া কাহার প্রা 


|] হরণ বরিষ ?. জি আছি শর বারা ফোর 








চাক ২ মি চেন: পূর্বক সহহা; 


: | করিলে মেষিনী তাহার প্রভৃত 'সফেন | 








শোনিত পান করিবে ? অদ্য কর্যাদ ওশকুমি 
সকল, যুদ্ধে নিহত কোন্‌ ব্যক্তির দেহ 
হইতে মাংস উৎপাঁটন করিয়! পরমানচ্দে 
আহার করিবে'? হাধুদ্ধে আমি যাহাকে | | 
আক্রমণ করিব, মে মিপ্চদ্বই. একাস্ত-কাতর |. 
ও শোচনীয় 'অবস্থাপন্ন হইয়া! পড়িবে; তখন 
কি দেব, কি গর্ব, কি পিশাচ, কি দানব, 
কেহই তাহাকে রক্ষা করিতে সমর্থ হইবে: 
মা। অতএব ভুমি সংজ্ঞ! লাভ করিয়া | 
আমাকে বল, কোন্‌ দুঃসাহসী ছুর্বিনীত ছুরা- 
চার তোমার মুখ 'একপ বিল্ূপ করি! 
দিয়াছে ? 

ভ্রাতা খর ভুদ্ধ হইয়া এই: প্রকার 
কহিলে শুর্পপখা বাম্পগদগদ স্বরে উত্তর করিল, 
রাবগানুজ ! দেখিলাম, ছুই জন বলবাঁন, 
যুবাপুরুষ তোমার এই বন আক্রমণ করিয়া 
আশ্রম নির্মাণ পূর্ববক্ষ বাস করিতেছে? 
তাহার! তরুণবন্স্ক, গন্ধবর্বরাজ-সদৃশ'রাপধান, 
হুকুমার এবং মহাঁবলশালী ) তাহারা চীর ও | 
কষ্চাজিন পরিধান করিয়া আছে? তাহা” |. 
দিগ্বের লোচন-যুগল পদ্ঘপলাশ-সঢৃশ বিশাল) | 
দেখিলাম, তাাদিগের দেহে রাজল্ক্ষণ 
সকল প্রকাশ পাইতেছে ; তাছার! ফেদা! 
কি মানুষ তাহ! কমি অসন্দিষ্ধ দূপে নি্ধা 
পগ করিতে পারি নাই ।-ভাছারর গরষ্বিত, বীগ ' 
ও মনম্বী; বোধ হয়, রা্গপুরেই হইতে 
পারে। তাহাবিগের ডাপষ-বেশ, কিন্ত হতে! 
শল়্াসম আছে ) তাহারা টির ৬) ০ 
ক্ষেগ করে। ও 


জরা । 


আমি, দেই চুই পুরুষের মধ্যে এক 
রূপবতী সর্ববাভয়ণ-ভূরিতা হ্মধ্যয! যুবতী 
নারীকে দর্শন করিয়া, তাহাকে এবং এ ছাই 
পুরুষকেও বল পূর্বক ভক্ষণ করিবার নিমিত 
গমন করিয়াছিলাম; তাছাতেই তাহার! 
অনাথার ন্যায় আমার একটু দশ! করিয়াছে ! 
হায়! তাহার! যখন যুদ্ধে জ্ছাুর্ষণ করিয়! 
আমার এই দশা করে, তখন আমি কতই 
ক্রন্দন--কতই আর্তনাদ পূর্ববক ছটফট করি- 
য়াছি! ভ্রাত ! তুমি আমার রক্ষক ; দেখ, 
তাহার! আমার কূপের কি হানিই করি- 
মাছে ।--ফতদূর অপমান করিয়াছে! নিশা- 
চর! এক্ষণে তোমার অনুগ্রহে, রণস্থলে এ 
স্থকোমলাঙ্গী কামিনীর এবং এ দুই স্থুকোম- 
লাঙ্গ পুরুষের সফেন উঞ্ণ শোণিত পান 
করিব, এই আমার বাসনা । মহাবীর ! 
তোঙাফে আমার এই বাষন। পূর্ণ করিতেই 
হইবে, আমি যুদ্ধে এ ললনার ও এ ছুই 

পুরুষের রুমির পান করিব । 

শ. শুর্পণথার ঈদৃশ বাক্য শ্রবণ পূর্বক খর- 
করা খর জুন্ধ হুইয়া তৎক্ষণাৎ সাক্ষাৎ" 
কালাম্তক-সদৃশ চছ্ুর্দশ রাক্ষদকে আজ 
বরিল, বীরগণ ! ছুই জন চীর-কৃষারিন-বাষ! 
অন্্রধাযী মনুষ্য, প্রমদ' সমভিত্যান্থারে আমা 
দেয় এই ঘোয়তর হগুকারপ্যে প্রোবেশ করি- 
ক্পহছ। তোছযা দিয়া এই্ষণেই যেই এফ 
রাকে খবংসেই হই দুঝৃড় হুরাচারেকে নাহার 
হরির) আইস). ভ্ামায এই ভগিনী) ভাষা 


ফিগ়ে উিষং শোশিত পাস করিতে দা, 


লাবিষহইয়াছেন। রাক্ষলগণ! (তাসের! আয 


৫৩ 
পরাক্রমে তাহাদিগকে বিনাশ করিয্না, অবি- 
লম্মে আমার ভঙ্গিনীর প্রি যমোরখ পনিপুর্ 
কর। তোমরা সদরে সেই ভুই ভাতাকে 
রী ও পরিতু্$টী হইয়া” তাহাদের তন্বজ 
শোণিত পান করিবেন। 

এই প্রকার আজ্ঞা পাঁইবাধাত্র পি 
হস্তে শুলঙলইয়! শুর্পণখার সমভিব্যাহারে 
বায়ুচালিত মেঘের ন্যায়, রাষচলের উদ্দেশে 
যাত্রা করিল। 

এইরূপে সংগ্রাম-বিশীরদ রাক্ষমগণ, 

খরের আজ্ঞানুসারে রামচন্দ্রকে সমরে লংহার 
করিবে নিমিত্ত উদ্যোগী হইয়া, সংগ্রায়ে 
কতোদ্যয দানবেজ্জুগণের ন্যায় সকাদন! 
মেদবিনী কম্পিত করিয়া গমন করিতে লাগিল । 


বড়বিৎশ সর্গ। 


গ্রহিত-রাক্ষস-ব্ধ। 

অনস্তর ঘোর-দর্শন! শৃর্পপখা রাঁমচজ্জের 
আ্রম-সমীগে উপস্থিত হইয়া দুর হইতেই 
রাক্ষমুদিগকে রাম, লক্ষণ ও সীতা দেথ্চা- 
ইয়া দিল। রাক্ষসের। ছেখিল, মহাবল রাছ 
চক্র ধীমান লক্ষণ ও সীতা সমভিক্যাযারে 
পরশালাসক্যে উপবিষ্ট আছেন 

ধমিকে রছুনন্দন রায়চজ্জও লেই ভু, 
রনি সাক্ষসদিয়কে এবং সেই ঘোররপা বিষ, 
দর্শনা রাক্ষসীকে দর্শন করিয়াই দীতবেকঠ 
জান্কা লক্ষাপকে কঙ্চিলেন, যোনিতে! নি 





৩০ 


মুহুর্তকাল বৈদেছীর রক্ষণ'কার্ষ্যে নিধুক্ধ হু; 
আমি ক্ষণকালের মধ্যেই সংগ্রামে এ সকল 
তীয়খ রাক্ষদকে লংহার করিতেছি । 
অমিত-তেজ। রামচন্দ্রের এই বাক্য 
্রন্ষণ ক্রিয়া 'লক্ষমণ “যে আজ্ঞা বলিয়া? 
লীতার রক্ষাকার্ষ্যে নিযুক্ত হইলেন। ধর্াতা। 
রামচন্্রও হৃবর্গধিমণ্ডিত হৃবৃহতৎ শরাসনে 
জ্যারোপণ করিম রণভৃমিতে অম্মততীর্ণ রাক্ষদ- 
গণকে কহিলেন, রাক্ষপগণ! আমর! ছুই 
ভ্রাতা মহারাজ দশরথের পুত্র; আমাদিগের 
নাম রাস ও লক্ষ্মণ; আমরা পিতৃসত্য-পাল- 
নার্ঘ লীত। মমভিব্যাহারে এই ছুশ্চর দগুকা- 
স্নণ্যে গ্রবেশ করিয়াছি। আমরা ফ্রুলমূল 
ভক্ষণ, শন্ম-লঠযমন এবং ধম্মাচরণ পৃর্ববক 
তাপসত্কান্ে দখখফারণ্যে বান করিতেছি; 
তথাপি তোমরা 'আমাদিগকে কি নিমিত্ত 
আক্রমণ করিতে আমিয়াছ। অথবা, ইতিপৃর্বের্ 
তোমর! যে দমকল কঠোর-ত্রতাচারী খাষি- 
দিগের উপর উৎগীড়ন করিয়াছিলে, তাহা" 
দিগের নিয়োগ-ক্রমেই 'আমর! এই ঘোরতর 
চূর্থম দখ্ডকারণ্যে আগমন করিয়াছি । এক্ষণে 
ভোমন্না এ স্থান হইতেই নিবৃত্ত হও) আর 
ঞক পাও আগ্রর হইও লা; নিশাচব্খণ ! 
যদ্দি জীবনের প্রত্যাশ। থাকে, ভা! হইলে 
এ জ্ঞান হইতেই প্রতিলির্ত হও। 
রামচন্দ্র ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া 
এ চতুর্দশ ব্াক্ষল নিতান্ত জু হইন্া উঠিল; 
ভ্রোধভরে ভাহাদিগের লোচন জবা-কুছ্ের 
ম্যায় লোহিতরর্ধ হইল তাহারা স্বভাবতই 
পরুষভাধী ও উদ্ধাত-দ্ঘভাব? তাহার শুর ও 





রামায়। 


পঠ্টিশ উদ্যত করিয়া মধুরভাষী অবিসছ-পরা- 
ক্রম লোহিতান্ত-লোচন রাষচন্দ্রকে ক্ষহিল, 
ছরাচার ! তুই সম্প্রত্তি আযাদিগেত্স অন্িপতি 
হুমহাত্বা খরের জ্রোধোৎপাদন করিয়াছ্িস্‌ 
অতএন্স এইক্ষণেই তোকে আমাদিগের হস্তে 
নিহত হইয়া প্রাণ ত্যাঁগ করিতে ছুইবে। তুই 
একাকী, আমরা অনেক) আমাদের সহিত 
তোর যুদ্ধ কর দুরে থাকুক, রণস্থলে আমা" 
দিগের সম্মুখে দণ্ডায়মান হইতেই সমর্থ 
হইবি না। আমাদিগের বাহ্-ক্ষিপ্ত শুল, পটিশ 
ও মুদগর-নিকর দ্বারা তুই এখনি আহত ও 
হতচেতন হইয়। প্রাণ, নীর্ধ্য, এবং এ স্দৃশ্য 
মশর-শরাসন পরিত্যাগ করিবি। 

চতুর্দশ রাক্ষদ এই কথা বলিয়াই নিতান্ত 
ক্রোধভরে অস্ত্রশস্ত্র উদ্যত করিয়া! রা'মচন্দ্রের 
প্রতি ধাবমান হইল, এবং নিকটে উপস্থিত 
হইয়াই তাহাকে লক্ষ্য করিয়! শুলঃ পঞ্টিশ 
ও মুদ্গর নিক্ষেপ করিতে লাখিল। নিভাবক- 
চেতা লঘুবিক্রয রামচন্দ্র, কুদ্ধ হইয়া যুদ্ধ- 
স্থলে চতুর্দশ বাণ দ্বারা এককালে চতুর্দশ 
রাক্ষসের চতুর্দিশ অস্ত্র ছেদন করিয়া তৎ- 
ক্ষণাৎ অপর চতুর্দশ হাখ গ্রহ করিলেন, 
ওবং নিমেষ-মধ্যেই বজ্জকল্প ও চতুর্দশ বাণ |. 
শরাসমে, সন্ধান পূর্বক রাক্ষিলদিগকে লক্ষ্য |. 
করিয়া নিক্ষেপ করিলেন । দুবর্থপুঙ্খ/ হার | | 
খচিত, এ সকল বাধ জার়াশপগেখিতহইনা |. 
যহোক্কার গ্ভায় দেখীপ্যযান হাইতে জাল) |: 
এমৎ পরক্ষণেই বর্ণ মেমন 'ঘহীর'খ্যে 
প্রদেশ করে, দের হয়াদেগে চুর্দশ রাক্ষ" 
সের নেহ ভেদ করিয়া) ছুতজে রানি হইল । 





ছারণ্ক্ষাও। 


৪৫ 





মহাঁকায় চহুর্দাশ রাক্ষয সংগ্রামে এইয়াপে 
রাষচন্্র কর্তৃক পরাজিত, এবং শর-নির্তি- 
হৃদয়, শোশিতাক্ত-কলেরর ও গতপ্রাণ হইয়া 
ছিঙ্গমূল বৃক্ষের ন্যায় সকলেই ভূমিভলে 
নিপতিত ছইল। এদিকে হ্থরর্ণখচিত সুবর্থ 
পুজ্ঘ সমুজ্দ্বল বাগ-সকগাও রাক্ষনিগকে 
সংহার করিয়া পুনর্ববার ভূণীর মধ্যে প্রত্যাগমন 
করিল। 

জ্রোধ-ুচ্ছিতা রাক্ষমী র্পনখা রাক্ষস- 
দিগকে নিহত ও ভূমি-পতিত দেখিয়া ভীত 
হইয়! পুনর্ধ্ধার' ঘোরতর চীৎকার করিয়া 
উঠিল, এবং উচৈঃম্বরে চীৎকার করিতে 
করিতে ধাবিত হইয়া মহাবেগে মহাবল 
ভ্রাতা খরের নিকট গমন করিল। 

এইরূপে, কিঞিৎ-সংশুফ-শোণিতা বিকট- 
দর্শনা রাক্ষসী শূর্পণথা, মহাবেগেখনেের সমীপে 
উপস্থিত হইয়াই,সনির্যাসা শল্লকীর ন্যায়, পুন- 
ব্বার কাতরতভাবে ভূষিতলে নিপতিতা হইল। 


সপ্তবিৎশ সর্গ। 


খরোগ্দীপন। 

অনর্থাপাত-মূল শুর্পপখাকে পুনর্ববার 
ভুপতিতা। ও রোরুদ্যমাদ। দেখিয়া রাক্ষস খর 
ক্রোধভরে উদ্চৈংস্থয়ে কছিল, ভাদ্দে !-যখন 
তোমার বাক্যানুলার়ে তোমায় প্রিয়কধ- 
মাধনের নিষিত গযামি বয়ন মর মা 
বক্ষখলোদুপ যছামীর চচুর্দণ! রাক্ষগ্ে 
' €প্রগ করিয়াছি ) তখন ছুমি আন্ধার রোম, 


ভ অনু'রক্ত ; ভাহায়। নিয়তট আমার” হি 
চেষ্টা করিম থাকে; তাহার! যে প্রাপর 
ভয়ে আমার আক্কা প্রতিপালন করিবে সা, 
তাহা ফোন ক্রমেই সম্তাবিত নহে । ভগিনি ! 
অতএব, কি জন্য তুমি পুনর্বার আখমন 
করিলে বল; আমি যখন তোমার সহায় 
রহিয়াছি, তখন কি কারণেই বাঁ তুমি অনা- 
থার ন্যায় বা্প-কলুঘিত লোচনে বিলাপ করি- 
তেছ ? উঠ, এরূপ'অবশ্থায় অবস্থান করিবার 
প্রয়োজন নাই; মনঃক্ষোভ দূর কর) কাতর 
হইও না। 

শোক-কাতর! শূর্পণখা রাক্ষদপতি খরের 


. এতাদৃশ সান্ত্বনা! বাক্য শ্রবণ করিয়| অশ্রু 


মাব্জন পূর্বক কহিল, ভ্রাত! তুমি যে শুল- 
ধারী শুর রাক্ষসদিগকে প্রেরণ করিয়াছিলে, 
রাম একাকীই শরাম্ি 'ঘারা তাহাদিগের 
সকলকেই দগ্ধ করিয়াছে । ছিন্নমূল পাদপের 
ন্যায় তাহাদিগকে নিপতিত, এবং রামের 
নেই অস্ভুত কার্য দর্শন করিয়। আমার অস্তঃ- 
করণে অত্যন্ত ত্রাস হইয়াছে। রাক্ষলরাজ ! 
সেই জন্য আমি ভীত, বিষগ্রাা এবং নিতান্ত 
উদ্বিগ্র। হইয়। পুনর্ধবার তোমার শরণাঙগত 
হুইয্লাছি; বলিতে কি, আমি এক্ষণে গ্য়ে 
চুর্দিকই যেন রামময় দেখিতেছি! ভ্রাত ! 
আহি এক্ষাণে বিষাদরূপ-নজ্র-সমাকীর্ণ পয়ি- 
আাল-রূপ-তরজাকুল ছুষ্পার ; শোফ-সাগরে 
নিম হইয়াছি)' তুমি গগায?কৈ কি বিত্ত 
উদ্ধার করিতেছ না! ও 

রাক্ষমাধিপতে ছু জানার 


| বয়িলোছ ফের ?..এ রাঙ্গলথণ াসার ক্ষ | শত্র রামকে জময়ে সাহার না ক 'ভীহা 
(রা ঠা 


[৫ 
হইলে আমি তোমার 'কাসক্ষেই এখনই এই 
[ জীবন পরিত্যাগ,করিব.।. যদি, আমার প্রতি 
এবহ যে লকল রাক্ষস রণশ্ছলে রামের নিশিত 
শর-নিকরে নিহত হইয়াছে, তাহাদিগের 
প্রতি তোমার (স্তেহ থাকে, তাহা হইলে 
এখনই ইহীর প্রতিবিধান কর।'যদি তোমার 
পূর্বের ন্যায় তেজ. থাকে, তাহা হইলে 
তুমি এখনই দণ্কারথ্য-নিবাসী সেই রাক্ষস- 
কুল-কপ্টক সমূলে উন্মুপন কর। তোমাকে 
যে. অধিকার প্রদত্ত হইয়াছিল, রাম তাহা 
হরণ করিয়াছে; এক্ষণে তুমি আর এই স্থানে 
কিরূপে বাঁস করিতে পারিবে ? তুমি ক্ুদ্রে- 


গ্রধী, হীনবল এবং অল্লবীর্ধ্য ; স্বতরাং সবা-, 


স্বরে জনস্ছান পরিত্যাথথ করিয়া সত্বর প্রন্থান' 
কও এক্ষণে রাম হইতে তোমার ঘোরতর 
ভয় উপস্থিত হইয়াছে। তুমি অসাবধান, অল্প" 
বীর্য, অল্পপ্রাণ এবং অল্প-পরাক্রম ; স্ৃতয়াং 
রাষের তেজে পরাস্ত হইয়া তোমাকে অবি- 
লদ্দেই প্রাণ পরিত্যাগ করিতে হইবে। 
'্বশরথাত্বজ রাম তেজন্বী এবং বীর্য্যশালী ; 
লক্ষ নাছে তাহার ভ্রাতাও বীর্য্যবান; সেই 
আয়াকে এরূপ বিরূপ করিয়াছে; আতএর 
ছেখিতেছি, ভুমি অস্ত্র ধারণ করিয়া সুহূর্ভ- 
মাত্রও রামের সঙ্মুখে.অবস্থিতি. করিতে মমর্থ 
নু. তুমি হীর বজিয়। অভিমান করিঝা 
খার; কিন্ত বাস্তবিক জোঁমার কিছুমাত্র কেস 
(নাই, বীর্য নাই./.ডুমিসুানিক্ুয় প্রকাশ 
| করিয়া বাক$ কি বন্ড সুমি ছটা মাসুম 








1 ব। নিশাচর 1: যি যখাখরি সোনার তেজ 








প্রবং শক্তি থাকে)-বাহা হইলে আবিলঙ্ে | 
দগ্ডকারপ্য-নিবাসী .. এই. রাক্ষসকুল-কণ্টক | 


উদ্ধার কর। বীরন্মন্য 1. আমার এরপ সুরা! 
দেখিয়! তোমার লজ্জা হইতেছে না! যদি | 
অদ্যই তুমি আমার পরম -শাক্র রামকে সংহার 
না কর; তাহা হইলে এখনি আমি তোমার 
সম্মুখেই প্রাণত্যাগ করিব । 

ভ্রাত! লঙ্কেশ্বর মহাত্মা রাক্ষনরাজ রাগ 
জানেন যে, রাক্ষনফিগের মধ্যে তুমি এক 
জন গণনীয় বীর, তেজস্বী এবং অভিমানী । 
তোমার সেই ছুর্বিষহ প্রতাপ, সেই মনস্থিতা, 
সেই বল, সেই ধৈর্য্য, সেই পরাক্রম, সেই 
সমর-প্রীতি, সেই বৈরনির্যাততন এবং সেই 
যশো-লালসা এক্ষণে কোথায় গেল! 

বিপুলোদরী রাক্ষসী পুর্গণখা ভ্রাতার 
সমীপে এই প্রকার বহুবিধ বিলাঁপ করিয়। 
শোকে একাস্ত-কাতর ও ছুঃখিত হুইল ছুই 
করে উদর তাড়ন ০ রোদন করিতে | 
লাগিল। 


খরতর-পরাক্রস খর ঝলাক্ষ গণের মহক্ষেট 
বর এই ধরি কি 
উচ্েজিত হইয়া খরত? বনে বাছিল। ভমিনি 


| রেঙগাপৃমি যেন জতিনীত ক 
1. সমনাক্ষংপকে ও. বিনাশ. করিতে পাজিতেছ | জরে, 


| আমিও তোমার কপহাহবানিত গুল “মাছ ' 


1. কযিতে পার, রা, 'হহাইিজান 








অরপ্যকাঁড। 


1 





ক্রোধ সংবরণ করিতে কোন ক্রমেই সমর্থ হই- 
তেছি না। রাম মানুষ, এবং স্বপ্ীবীর্য্য ) আমি 
তাহাকে গণনাই করি না। সে আত্মুকৃত 
ছুর্ম নিবন্ধন জদ্য অবিলম্থেই সংগ্রামে 
নিহত হইয়া প্রাণত্যাগ করিবে। ভগিনি! 
তুমি বাম্পবারি সংবরণ এবং মনঃক্ষোভ নিবা- 
রণ কর। আধি অবিলম্থেই রাঁমকে ও তাহার 
ভ্রাতাক্ষে যমালয়ে প্রেরণ করিব। তুমি এখ- 
নই, গদাভিহত গতপ্রাণ ভূতল-নিপতিত 
রামের উঞ্ণ শোঁণিত পাঁন করিতে পারিবে, 
সন্দেহ নাই। আমি বাঁণ দ্বারা তাহার 
প্রত্যেক অক্সপ্রত্যঙ্গই পৃথক পৃথক ছেদন 


করিব; তুমি এ নকল আনয়ন পূর্বক এক |. 


এক খানি করিয়া মহানন্দে ভক্ষণ করিবে ; 
এবং ভ্রাতাঁর সহিত রাম নিহত হইলে পাঁচ- 
কের! সীতার হ্বম্সি্ধ কোমল মাংস রন্ধন 
করিয়া দিবে, তুষি তাহা মনের স্থখে পরমা- 
নন্দে আহার করিবে। 

খরের মুখে ঈদৃশ মনোঁমত হৃদয়ঙ্গম বাক্য 
| অবণ করিয়া! শূর্পণথা প্রউ হৃদয়ে রাক্ষস- 
শ্রেষ্ঠ ভ্রাতাকে পুনঃপুন প্রশংসা করিতে 
লাগিল; এবং কহিল, রাক্ষসেশ্বর ! পরম 
সৌভাগ্য যে, এখন তোমার শক্রবধার্থ পরা- 
জ্রম-সহকৃত। সমর-প্ররৃত্ি উপস্থিত হইল। 
মহাবীর ! সৌভাগ্যক্রমেইশক্র-সংহার-বিষয়ে 
ভঙ্গি মনোদিধেশ কিকৌ। বলবীর্ষ্যে ও 
পরাজিমে তুষি দন্বেশ্খয় রাবণ আগে মোন 
অংশেই ন্যুন নহ। মছনাহো! ভীম-পরাজম 
রাক্ষদগণ তোমার বাছরলোই হবরক্ষিত হইয়া 


জনস্থান-মঘ়্যে নির্ভয়ে বিচরণ ও বিছাঁয় 


করিতেছে। পূর্বের ব্োলোক্য-বিজয় লমরে কমি 
রাবণের লমভিব্যাহারে যুদ্ধে দ্রুত, দাদখ 
ও নাগদিগকে পরাজয় করিয়াছিলে। রাক্ষস 
রাজ রাবণ তোমার হস্তে ই জনস্থানের রক্ষা 
ভার সমর্পণ পূর্বক নিশ্চিন্ত হইয়া লঙ্কায় 
আত্মীয় স্বজনের সহিত নিদ্রা যাইতেছেন! 
মহাবীর! তুমি জুদ্ধ হইয়া যখন রণভৃমিতে 
অবতীর্ণ হও, তখন তোমার মুখ দর্শন করিয়া 
সকল প্রাণীই ভয়ে 'ব্যাকুল হইয়া দশদিকে 
পলায়ন করে। ভীমবিত্রম ঘোর-দর্শন রাক্ষস- 
দিগকে সঙ্গে লইবার কথ! দূরে থাকুক, 
তুমি একাকীই কল্লাঘু রামকে অনায়াসেই 

ংহার করিতে পার। অতএব আর বিলম্ব 
করিও না; সেই ছুরাত্মা রামকে বধ করি- 
বার জন্য তুমি অবিলম্মেই বহির্গত হও ; 
আমি রণ-স্থলে তাহার শোণিত পাঁন করিতে 
ইচ্ছ! করি। 

রাক্ষন খর, শৃর্পণখার মুখে ঈদৃশ শগতি- 

মনোহর বাক্য শ্রবণ করিয়া সন্ুখবর্তী দূষণ 
নামক সেনাপতিকে কহিল, সৌম্য ! তুমি, 
আমার আজ্ঞানুবর্তাঁ, প্রতৃত-বেগ-শালী, সমরে 
অপরাণ্ুখ, নীলজীমৃতবর্ণ, ঘোর-দর্শন, জর 
কর্্মা লোক-হিংসা'বিহারী, বিবিধ-অস্ত্র-শস্তর- 
ধারী, মুনি-হিংসা-নিরত, বলিষ্ঠ, কাষরগী, 

হহ-দর্প, ছুঃসহ, মহাতেজস্বী, বন্জ-প্রতিম- 
বেগশালী, জনস্ান-নিবাসী, উদ্ধত-স্বভায,চু- 
দশ ফৃহবর রাক্ষসফে বৃদ্ধার্থ পাতে লজ্জিত হইতে 
বল; এবং লন্থর আমার রখও ক্যানন করণ, 
আমার মহাধনু, প্রকাণ্ড দিব্য শি, থায়রগ. 
বর্ণ খড়, লৌহ্ষনী দিব্য গৃদা। ভীদরানিন 











৫৮ 


রাখায়? 





শতর্ী, হুতীক্ষ কৃঠার, ভীম-দর্শন নারাচ, শি, 
তাগ্র ভিশ্দিপাল) পাঁষাঁগ, বৃহৎ উপল, প্রাস। 
পাপ, পরশু) কুষ্ঠ, কুণপ, ভ্রিকণ্টক, তুশুত্ডী, 
লৌহমধ় মুধল, .পরিঘ, তোঁমর, যুদগার) 
কুট মুগ, বিচি শদুত্জোগ, কবচ, জালিক, 
গ্রবং অন্যান্য যে কিছু প্রধান প্রধান দিব্য 
অগ্্রশস্র আছে, তৃমি কোন খানিই পরিত্যাগ 
রা করিয়া সমস্তই রখোপরি স্থাপন কর। 
ছুর্ধিমীত রণাকাঙজষী রাঁমকে বিনাশ করিবার 
জন্য আমি শ্বয়ংই সৈন্যদিগের নেতা' হইয়া 
যাইতে ইচ্ছা! করি। 

খরের এইরূপ বাক্য শ্রবণ করিয়। দূষণ 


'অবিলগ্ষেই মহাবল-অত্যুৎকৃষ্ট-জাতীগ্ন-অশ্ব-- 


যৌজিত মহাঁরথ আনয়ন করিল) এবং কহিল, 
মহ্থাধীর ! রথ প্রস্তত। তখন খর, লেই মেরু- 
শিখরাকার, তপ্ত-কাঞ্চ-ভূষণ, স্বর্ণ চক্র- 
সম্পম, বৈদুর্ধ্যমণিময়-কুবর-বিশি, নানা রড 
খচিত, কামগামী, গগন-সদৃশ-সমুন্নত, কাঞ্চন: 
ময় কৃত্রিম মৎস্য পুষ্প বৃক্ষ পর্বত চন্দ্র ও 
সূর্য এবং রজতময় বিবিধ পক্ষী ও তারক! 
ছয় বিচিত্রিত ধ্বজদণ্োপশোতভিত, অক্ত্র- 
শস্ত্রে পরিপূর্ণ, খতশত-কিদ্বিণী-মণ্ডিত; সংস- 
যুক্ত, প্রশস্ত রখে ক্রোখভরে আগোহণ 
করিল । ভীমবি্রম রীক্ষদগণ তাহাকে রা” 
র্র্শম করিয়া! তাহার এবং মহাবল দুরগের 
চতুর্জিক যেউন পৃর্ব্বক অধস্থিতি কঙ্গিতে 
লাখিল। রখ রাঙ্ষলরাজ খর বিখিগ 
অর্পন $ ধ্বজ লঙ্দাবীর্গ,' সেই মহারাজাল- ৷ 


গ্ষনন্তয় লভি-শুল-গঞধাধারী দেই ঘোরভর 
ভীঘগ ঝাক্ষস-সৈন্য মহাপাগরের ন্যায় ভীষণ 
কোলাহল করিতে করিতে জনস্থান হইতে 
বহির্গত হইলা। খের বশবর্তী ভীষণ দর্শন 
করাল-মুস্তি চতুর্দশ মহত্র রাক্ষসন্দিগের মধ্যে 
কেছ কেহ মুদগর, কেহ কেহ শক্তি, কেছু 
কেহ খর্জগ, কেহ কেছ শ্ুতীক্ষ কুঠার, কে 
কেহ শুল, দে কেছ পটিশঃ কেহ কেহ 
পরিঘ, কেই ফেহ অপি, কেহ কেহ ধনু, কেছ 
কেছ গদ্দা, কেহ কেহ মুষল, এবং কেহ কেহ 
ঘ! চক্র ধারণ করিয়৷ জনশ্ছান হইতে যাত্রা 
করিল। 

ভীমবিক্রম রাক্ষদগণ যাত্রা করিতেছে 
দেখিয়া! বল-দর্পিত্‌ খরও সন্বর শ্বরধারোহণে 
বহির্গত হইল। সারথি থরের অভিপ্রায় 
বুঝিয়া তণুকাঞ্চন-ভূষিত মহাবল অশ্বদি্কে 
চালনা! করিল। রিপুথ্াতী থরের রথ যে 
সময় বহির্গত হয়, মে সময় তাহার শবে 
দিগ্বিধিক পরিপূরিত হইয়া উঠিল। 


শক্রসংহারাভিলাষী প্রবর্ষিত ,অভি- | 


কুপিত কুলি লাস্তফ'নদৃল খররাবী খর 
“বেগে খর্দনকল্ন---বেছে গন কর? বলিয় 


গহাঘল সারধিকে বারংঘার উতেজন! করিতে 
লাগিল 
উনত্রিংশ মর্ধা। 
সপ 
। উপ রগ্া্স। । 


০ খরুনিক্রঘ খর জর়াতিলাধে যাজা ফি | 


করিল, ধাজো করং। 


| ভেছে, অমত বয় সঙ্গা আকাশ মহা 





কাত 


টেরিরিররানানা জিনা র্হিরসোরাত 
0855 
রি ॥ 





| [কর্তিত শোণিতোদক 


শু শিলা বর্ষণ করিতে আরম্ত করিল 1 অশ্ব 
তল ' ক্ষেত্রে স্থপরিষ্কৃত প্রশস্ত  পথেও 


ংবার জখন-স্থলিত হইয়া,পতিত হইতে 


লাগিল 1 এই সময় এক মহাকায় গৃপ্র তাহা 
অত্যুন্নত হিরগয়ধ্বজ-দণ্ডের উপরি'. পতাকা 
আক্রমণ পূর্বক উপবেশন করিয়া শোগিত 
যমন করিতে থাকিল।' দিবাঁকরের চতুর্দিকে 
খলাত-ক্রপ্রতিম রক্তপ্রাস্ত শ্যামবর্ণ পরি- 
বেশ আবির্ভূত হইল। মাংসভোজী ঘোর- 
রাবী বিবিধ-প্রকার পশুপক্ষি-সকল জন- 
স্থানের সন্নিকটে আগমন করিয়! বিকৃত স্বরে 
চীৎকার করিতে লাগিল। দক্ষিণদিক প্রজ্ব- 
লিত হইয়া উঠিল ; এ দিকে মহাঘোর শিবা 
সকলও অগ্নি বমন পূর্বক ভীষণ রব করিতে 
আরম্ভ করিল। ভীষণ মেঘ সকল আকাশ 
আচ্ছন্ন করিয়। ভগ্ন ভেরীর ন্যায় শব্দ এবং 
মাংস ও শোণিত বর্ষণ করিতে লাগিল। 
,| নহমোখিত ঘোর অন্ধকারে সমন্তাৎ সমাচ্ছন্ন 


| হইয়া:জনন্থান স্পষ্ট দৃষ্টিগোচর হইল না। 
| সন্ধ্যা ব্যতীত আকাশ রক্তিমবর্ণ ধারণ করিল. 
| | আকাশে কর্ষশরাধী,পক্ষিদকল খরের দিকে 


| | সুখ করিয়া শব: করিতে লাগিল। সৃতলে 
| যুঙ্ধে বিয়তন্অমঙ্গল-সুচক, ঘোরদর্শন, "্অশিব 
| | শিবা সকল মুখ লারা! থালা উদ্গরীরণ করিতে 


11করিতে পালে 'পালে' 'লৈর্যদিগের সম্মুখীন 
| হইয়া শব্দ করিতে স্সরজ্ াযিন। দূর্য : 
11 প্দিকটে পরিঘ-সৃশাকার ধুখকেডু লা 


1 শক হইল। মহা্হ রাই 'অধাসধ্য 
জীভ পুর্বে থা করিম পন রা, 





খেগে যহিতে-লাগিল।. নিগার লু 
হইলেন | .দিযাভাগে- খঙ্যোজপর্তার | 
সমূহ-সমস্থিত : চক্রোদয়। হইল । : পন্য | 
সরোধরের পদ্মিনী সকল শুক হইয়া! গে 
এবং মীন ও জলচর রিহঙ্গদ সকল. একান্তি 
নিলীন হইয়া থাকিল। পাঁদপগণ ফলপুষ্প 
বিহীন হইয়া শোভা-শৃন্য হইয়া পড়িল |. 
বায়ু বিনা জলধর-সদূশ ধূসর-বর্ণ ধূলি-পটজ | 
উড্ডীন হইল। সারিকা কল “চীচীকুচী” 
শব্দ করিতে লাগিল। উদ্কা-সকল,: ঘোর 
গর্জন করিয়া নির্ধাতের সহিত পতিত হইতে 
থাকিল। পৃথিবী পর্বত ও কাননের সহিত 


“কম্পিত হইতে লাগিল । সেনাপতি রথারঢ় 


খর, বিজয়-লিগ্ন, হইয়। গর্জন করিতেছিল, 
তাহার বামবাছ অকল্মাৎ, কম্পিত হইতে 
লাগিল ; শর ভঙ্গ হইল; চক্ষু অশ্রপূর্ণ -ও 
কাতর হইয়। পড়িল; মুখ শুঙ্ক হইয়া গেল; 
এবং ললাট ব্যথিত হইতে লাগিল; তথাপি 
মে মোহবশত যুদ্ধ-যাত্রা ৮৮৫ সর | 
হুইল না। : ৮ 

এই সমস্ত আবিডূর্ত অতি দারুণ মো 1 
পাত সকল দর্শন করিয়া! রাক্ষস খয় হাস্য | 
করিতে করিতে রাক্ষদদিগকে কহিল, নিজের 
ঘলবীর্ষেযর উপর আমার, বিলক্ষণ বিশ্বাজ 
আছে, ছতয়াং এই যে দকল ভীষগ-দা্ধ। 
মহোৎপাত আবিভূর্তি হইছে). আছি 
ছা প্রা করি ন1।'ক্যাসি এখনই উভভত ] 
হইতে, চন্দ্রফে' নিপার্ডিত করিতে পারি 
বমি হুদ্ছ হইলে ামলাৎঘৃষ্টারও তু নিন 
করিতেপায়ি। আবিউশরাকে কিমি 





৪ পলাধায়ণ। 


স্পপাপপিপি 


ভয় করিন!। আমার দৃঢ় বিশ্বাস আছে যে, 
কোন প্রাধীই আমার সমকক্ষ নছে। আজি 
আমি, বলবীর্ধ্য'দর্পিত রামকে ও তাহার ভ্রাতা 
লক্ষমপকে শায়ক ছারা! নিশ্চয়ই সংহার করিয়। 
ঘষ-সগনে শ্রেরর করিব । যাহার জন্য রাম ও 
জন্মাণের (এই মহ্যবিপদ উপদ্ছিত, আজি 
খবর সেই কাঁমচারিণী ভগিনী রাক্ষমীর 
মনোবাছ! পূর্ণ হউক।, তোমরা! সকলেই 
জান, যুদ্ধে আমি কোন কালেও পরাজিত 
হই নাই; আমি মিথ্যা বলিতেছি না; 
তোষর! সকলেই প্রত্যক্ষ করিয়াছু। রাম ত 
মানুষ; সাক্ষাৎ বজ্জপাণি জুদ্ধ হইয়া! মত- 
এরাবত-পৃষ্ঠে রগস্থলে উপস্থিত হইলে €' 
আমি তাহাকে বিনাশ করিতে পাঁরি। 

স্বতয-পাশ-সংযত নেই মহতী রাক্ষস- 
দেনা খরের তাদৃশ তর্ন গর্জন শ্রাবগ 
করিয়া অডুল আনন্দ লাভ করিল। 

এই সময় খষিগণ, বিদ্ধগণ, দে বগণণ গন্ধ 
গণ, অগ্লরোগণ ও অন্যান্য প্রধান প্রধান 
স্ব্গবালিগণ যুদ্ধ-দর্শনার্থ আগমন রূরিলেন ; 
গং সকলে একত্র হইয়া! পরস্পার বলিতে 
লাগিলেন, গো-্রান্মণের মঙ্গল হউক; সকল 
জীবের মঙ্গল হউক; পাকশাসন ঘৈমন 
ফালবদিগকে বিনাপ কদিয়াছিলেন, রামচজ্জুও 
সেইরূপ নিপাচয় রাক্ষসদিগের লকলকেই 
রণস্থলে সংহ্থার করুন।। 

দেখর্ষি ও দৈরভাণ ইত্যাকার হছদিধ 
য়ন! করিতে যরিতে কোঁতুছলাজেস্তই 





থর রথায়োহণে সৈ্গা-যধ্য হইতে বেগে বহি- || 
গত হইয়া পড়িল। ত্বাছাক্ষে জর্র-প্রস্থিত 
দর্পন করিয়া সৈনাগপ্ড বেগে অঙগগুপরণ 
করিতে লাগিল । স্টোনগীমী, পৃথূত্রীব, ত্র- 
শক্রু, মহারখ, ভুত, কালক, পরুষ, কালিকা" 
যুখ, মেঘমাল, “মহাধাছ, সর্পাস্য এবং 
বিকৃতোদর, এই দ্বাধশ মহাবীর খয়ের চতু- 
দিক বেন পূর্বক গমন করিতে লাগিল ; 
এবং মহাকপাল, স্লাক্ষ, প্রমাথী ও ভ্রিশিরা, 
এই চারি মহাবীয়ও সেনাগ্রগামী দূষণের পৃষ্ঠ- 
রক্ষক হইল। 

এইরূপে, সমর-লোলুপা ভীমধেগা অতি- 
দারুণ! সেই রাক্ষস-বীর-সেনা, চন্ত্র-সুধ্যের 
প্রতি রাহুর ন্যায়, রাজপুত্র রাম-লক্ষমণের 
প্রতি বেগে ধাবিত হইল। 





ত্রিংশ সর্গ। 
খর-সৈল্গ-দর্শন ! পু 
খর-বিক্রুদ-শালী খর খঁজম-সন্সিধানে 
উপস্থিত হইলে রামচজ্জ্র ও লক্ষাণও এ সমু- 
গায় উৎপাত দর্শন করিলেন। অসিত্র্ণের 
ছিতকর লোম-হর্ষণ মহাঘোর পাতি 
লকল অবলোকন করিয়া! রামচজ লক্গযগকে | | 
কছিলেন, মহাধাছো ! দেখ, স্তরের গষ- 
কলের মিমি বিবিধ হাখোর উতলা বল 
সমুশ্িত হইয়াছে) বোধ হইছে, ইহাতে || 
বিশ্চযই লোক হঈা।। এই কৈ, গর | | 
লগ হৃদরঘর ঝাছিগীগা নর বে সবাদ || 


অবখ্যধাও। 





রুধির-ধায়! বর্ষণ পর্ববক আকাশ-তলে বিচ 
রখ করিতেছে । এই দেখ, আমার বাঁণ'নকল 
মহাযুদ্ধের নিমিত্ত আনঙ্গিত হইয়া ধুমোদশী রণ 
করিতেছে; বর্ণ-ৃষ্ঠ শাসন যেন বিস্ফুরি্ত 
হইতেছে।'বনচারী বিহঙ্গমগণ যে প্রকার রব 
করিতেছে; তাহাতে অন্ুুমিত হইতেছে, 
আমাদিগের মঙ্গল ও শক্রগণের জীবন সংশয় 
উপস্থিত। সম্প্রতি অতি তুল দারুণ যুদ্ধ 
আরম্ভ হইবে, সন্দেহ নাই। লক্ষ্মণ! আমার 
দক্ষিণ বাহু স্ফুরিত হইতেছে, এবং বদন প্রসন্ন 
হইয়! হ্ন্দর কান্তি ধারণ করিতেছে; ইহাতেই 
বোধ হইতেছে, আমাদিগের জয়, আর শত্র- 
দিগের পরাজয় অতি নিকটবত্রী। লক্ষ্মণ! 
গ্রামে কতোদ্যম হইলে যাহাদিগের বদন- 
মণ্ডল প্রভাশুন্য হয়, তাহাদিগের প্রাণ নাশ 
হইয়া থাকে । আরশরীল্পে যে সকল লক্ষণের 
আবির্ভাব হইলে, ঘোরতর প্রাণি-হত্য। হয়, 
আমার শরীরে সেই সকল লক্ষণ হুস্প্ট 
লক্ষিত হইতেছে। 
সৌমিত্রে ! এ শুন কুরকর্্া রাক্ষসগণ 
ভীম রবে গঞজ্জন করিতেছে; এবং উহা" 
দের গম্ভীর ভের়ী-খ্বনিও শ্রতিগোচর হই- 
তেছে। লক্ষণ! বিপৎ্পাতের পূর্ব হইতেই 
সম্তাবিত বিপদের প্রতিবিধান করা বিচক্ষণ 
ব্যক্িবিগের সর্বতোগ্াষে কর্তব্য । অতএব 
তুমি অস্রাশস্ত্রে হসক্জিত হইয়। দশর শরাসধ 
প্রণ পূর্বক লীতাকে লইয়া বৃক্ষাছাদিভ 
চন, শিিতা'মধো নী পূরদক ভব 
স্থিতি দায় +- নিতেই জা) জনা জা, 
১ দির গাজা" উপসিত। “হা যাপনে 
























৬১ 


দশদিক পূর্ণ করিয়া তুমি অতি পারবা 
অবস্থিতি করিবে । তি এ কথার পরাস্টি- 
বাদ করিও না। আমি তোমাকে, সীতা 
দিব্য দিতেছি, তুমি সত্বর,গষন বাই? বিল 
বা কোন উত্তর করিও না? তুমি আমা 
বীর্য অবগত আছ। যদিও তুমিও মহাবীর 
এবং মহাবল-পরাক্রান্ত, যদিও তুমিই একাকী 
এই সমস্ত ছুর্দান্ত রাক্ষদকে সংহার করিতে 
পার; কিস্ত আমার ইচ্ছা হইয়াছে, আমিই 
ইহাদিগকে সংহার করিব। 

রামচন্দ্রের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া, 
লক্ষাণ ধনুর্ববাণ ধারণ পূর্ব্বক সীতাঁকে লইয়া, 
'গিরি-গহা-মধ্যে প্রবেশ করিলেন। লক্ষ্মণ 
সীতা সমভিব্যাহারে গুহায় প্রবিষ্ট হইলে, 
রামচন্দ্র, উপস্থিত মত কর্তব্য কার্ধ্য এক- 
প্রকার হুসম্পন্ন হইল বলিয়া, দৃঢ়রূপে কবচ 
বন্ধন করিলেন। রঘুনন্দন রামচন্দ্র অগ্নি- 
সঙ্কাশ কবচে বিভৃষিত হইয়া, অন্ধকার়- 
সংহার পূর্বক সমুদিত দিবাকরের ন্যায় 
দীপ্তি ধারণ করিলেন। তিনি মহাধনু এবং 
আপীবিষ-সদৃশ করাল দর্শন বাণ সকল উদ্যত 
করিয়। জ্যাশব্দে দশদিক পরিপূৃরণ পূর্ব্বক 
অবশ্থিতি করিতে লাগিলেন। 

অনস্তর দেবগণ, ধষিগণ, গন্ধরর্ব গণ, সিদ্ধ" 
গণ, চারণগণ ও গুহাকগণ নিতীত্ত উদ্ধিগ্ন 
হইয়! পরম্পর কহিতে লাগিলেন । ভীম্র্পী 
রাক্ষমগণ চতুর্দশ সহজ, এদিকে ধর্দাক্জা' 
রামচন্দ্র একাকী /কি প্রকারে, ধু হইবে ! 
রামচনু ফে এবং কি কারণে ইনি আরা 
তলে অবতীর্দ ইইয়াছেন।তাবা বিগ 





ঙং 


রাষায়ণ। | 





অবগত আছি, তখাপি আপাতত ইহার 
মনুষ্যভাধ ধ্বখিয়া কাঁরুণ্য-নিবন্ধন আমাদের 
হায় নিরতিশয় খ্যথিত হইতেছে । 
দেবগণ, গন্ধবর্ষগীণ এবং চারণগণ এই 
প্রকার কখোপকথম করিতেছেন; ইত্যবসরে 
ধিকৃত-বেশধারী ঝবশমরূগী বর্দাবৃত বিবিধ- 
জান্রশস্্র-সম্পন্ন ঘোর-দর্শন রাক্ষসদিগের মহতী 
সেনা, গন্তীক়্ ও বিকট চীৎকার করিতে 
করিতে রামচন্দ্রের আশ্রম-পরিসরে প্রবেশ 
করিল| “রাম! তুই দাড়া, এখনি তোকে 
যমণলয়ে প্রেরণ করিতেছি উচ্চৈঃস্বরে এই- 
কূপ চীৎকার করিতে করিতে বলদর্পিত 


রাক্ষম-সৈন্যগণ অতিবেগে চারিদিক হইতে 


গ্রধিষ্ হইল। 

এইরূপে মহতী রাক্ষমসেনী বিশৃঙ্খল- 
ভাধে চারিদিকে প্রকীর্ণ হইয়! পড়িল দেখিয়া, 
খনন চতুরত1 ও রাক্ষম'বুদ্ধি-সহকাঁরে সকলকে 
নিষর্তিত করিল। তখন সমস্ত সৈহ্য পিগা- 
কারে সমবেত হইয়া মেঘসজ্ের ন্যায় ও 
গজযৃথের ন্যায় শোভা পাঁইতে লাগিল। 
চারিদিকেই গল্ভীর কোলাহল উত্থিত হইল ; 
এবং সর্বত্রই ভীষণাকার বর্ম, বিবিধ অস্ত্রশস্ত্র 
ও বিচিত্র ধ্বজপতাক। দৃষউ হইতে লাগখিল। 
সৈনিকগণের মধ্যে কেহ কেহ যুভমু্ছ গ্জন, 
কেছ কেহ সিংহদাঁদ, কেহ কেহ শরাসন 
বিশ্কারণ, কেহ ফেছ অঙ্গাপ্চালন, কেহ কেহ 
চীৎকার,ফেছ কৈহ বাহ্যান্ফোটন এবং কেই 
কেহবা পরম্প্প তত গঞ্জ ও প্রহার়োধ্যম 
করিতে লাগিল। তাহাদিগের তুমুল পঙ্দে 


|| ব্স্থলী পরিপূর্ণ হইয়! উঠিল। বনচাতী 


শ্বাপাসঙা লেই শবে দিত্রপ্ত হইয়! নানা" 
দিকে পলায়ন করিতে লাগিল, তাহার আর 
পশ্চাৎ দৃষ্টি করিতে সাহসী হইল না । দিবা- 
করঅন্ধকার-নয়াচছন্জের ন্যায় প্রভাশৃন্য হইয়া 
পড়িলেন; বায়ু রাক্ষদ্দিগের প্রতিকূলে 
প্রধাহছিত হইতে লাগিল। 

নানা'অস্ত্রশস্ত্রধারিণী মহাবেগশালিনী & 
রাঁক্ষমী সেনাও ক্রমশ বর্ধমান সাগরের ন্যায় 
মহাবেগে মহাবীর প্লামচন্দ্রের অভিমুখে অগ্র- 
সর হইতে আরম্ভ করিল | তখন রামচন্দ্র চতু- 
দিকে দৃষ্টি সঞ্চালন করিয়া! দেখিলেন, তুমুল 
রাক্ষস-সৈন্য যুদ্ধার্থী হইয়া তাহার সম্মুখে 
উপস্থিত হইয়াছে। তদ্দর্শনে তিনি হস্তে 
ধনুর্ধারণ এবং তুগ হইতে বাণ উত্তোলন 
করিয়া জ্যা-শষ্দে দশদিক পরিপূরণ পূর্বক 
সহাস্য বদনে রাক্ষসদিগের দৃষ্টিপথেই অব- 
স্থিতি করিতে লাগিলেন। ক্রোধে তাহার 
মুত্তি যুগাস্তকালীন অনলের ন্যায় ছুর্মিরীক্ষ্য 
হইয়া উঠিল। দক্ষযজ্ঞ-সংহার-সমূদ্যত পিনাক- ৷, 
পাশি মহাদেবের ন্যায় তাহার ভেজোময় মৃত্তি 
দর্শন করিয়া বন-দেবতা সকলও ভীত ওব্যথিত 
হইয়। পড়িলেম। জ্রোধ-নিধন্ধন তাহার মুখ- 
মগুল যুগক্ষয়-কালীম সাক্ষাৎ মহাকালের 
মুখের ন্যায় লক্ষিত হইতে লাগিল ; বিমান" 
চারিগণ তদর্শনে বিস্ময়াভিতৃত ও গুদ হইয়া 
রছিলেন। 

যুদবচূ্ধান র্বন-্রতি্তীধণ ক্ষণ 
রাগচজ্জেক তাদুশ করাল খৃর্বি দর্শন করিয়া 
সকলেই ভীত ও বিশ্ঠিক হাই! সহ দায়" |. 
খান হইলী। রাঙ্গলাগিগ্রি খন্। ৈন্যরিগকে |. 





অরণ্যকাও। 


ঙও 





হঠাৎ তাদৃশ বিস্রিত ভাবে দণ্ডায়মান দেখিয়া 
খরতর স্বরে দুষণক্ষে কহিল, সেনাপতে! 
একি! সন্মুথে ত কোন নদী নাই যে, পাক 
হইতে হইবে! সৈন্যগণ হঠাত্‌ এরূপে দণ্ায়- 
মান হইল কেন! তুমি ইহার প্রকৃত কারগ 
নির্ণয় কর। 

রথারোহী দূষণ তৎক্ষণাৎ সৈন্যমধ্য 
হইতে অগ্রসর হইয়া দেখিল; সম্মুখে ছূরঘর্য 
ছর্নিরীক্ষ্য মহাতেজা রামচন্দ্র অস্ত্রশস্ত্র ধারণ 
পূর্বক অবস্থিতি করিতেছেন । দুষণ যখন 
দেখিল যে, রাম-দর্শনে তীতহুইয়াই সৈন্যগণ 
দণ্ডয়মান রহিয়াছে, তখন সে রাবণানুজ 
খরের নিকট প্রত্যাগমন করিয়া কহিল, রাক্ষস- 
রাজ! রাম সশর শরাসন-হস্তে সৈন্যগণের 
দৃষ্তিপথে সমর-মন্তকে অবস্থিতি করিতেছে ) 
তাহার তাদৃশ ভয়ঙ্কর মূর্তি দর্শন করিয়াই 
রাক্ষগণ আর অগ্রীপর হইতে সমর্থ হই- 
তেছে না। 

ক্ষিপ্র-বিজ্রম খর দুষণের বাঁক্য শ্রবণ 
করিধামান্র, সূর্ধ্যের প্রতি ধাবমান রাহ ন্যায় 
সত্বর রখারোহণে প্লামচন্দ্রের প্রতি ধাবিত 
হইল। রাক্ষসাধিপতি খরকে যুদ্ধার্থ বন্ধ" 
পরিকর দেখিক্নী মহামেঘ-সঙ্ঘ-সদৃশ-গম্ভীর 
নাঁদিনী রাক্ষপী-সেনাও বেশে ধাবমান হইল। 

রিপুকুল-প্রামাথী উৎকৃষ্টামুধধারী মহা 
রখ মছাযশ। দাশরধি রামচক্দ্র, মহাসাগর- 
গদৃদী সেই মহাচিযু সঙ্গর্শন করিয়া কোন 
রূখেই ব্যখিত ধা বিচলতি হইলেদ না) 


॥ $ 




















সিরা 
্ 


একত্রিংশ র্গ । 


খরসৈন্য-বিধ্বংসন। 

খর-বিক্রম খর, আন্ুষ্ঠর নিশাচরগপের 
মমভিব্যাহারে আশ্রমে উপস্থিত,হইয়া সর্বব- 
ভূতের অবধ্য অক্রিষ্টকর্ম্ম। রামচন্দ্রকে দর্শন 
করিল। দর্শনমাত্র সে দ্িগুণিত ক্রোধভরে 
মহা শরাঁসন উদ্যত করিয়া সারথিকে কহিতে 
লাগিল, সাঁরথে ! তুমি শীত্র রামাত্বিমুখে রথ 
চালনা কর। তাহার আজ্ঞাক্রমে সারথি অঙ্ব- 
দিগকে ভ্রততর চালনা! করিতে লাঁগিল ; 


'শীত্রগামী অশ্বগ্রণও অবিলদ্মেই দাশরথির সঙ্গি- 


ধানে রথ লইয়া! গেল। খর-কর্ম্ণা খর সমরে 
অবতীর্ণ হইল দেখিয়া, তাহার সচিব রজনী- 
চরগ্রণ ততক্ষণাৎ তাঁহার চতুর্দিক বেউন 
করিয়! তর্দন গর্জন করিতে আরম্ত করিল । 
রথারূট খর সেই সকল রাক্ষসের মধ্যে অব. 
স্থিতি করিয়া, তারকাগণ-মধ্যবন্তী লোছি- 
তাঙ্গ মঙ্গল গ্রহের ন্যায় শোভা পাইতে 
লাগিল। 

অনস্তর খর, অপ্রতিম-তেজা বামচজ্ঞের 
প্রতি যুগপৎ সহত্র শর পরিত্যাগ করিয়া 
রণম্থলে মা! চীৎকার করিয়া উঠিল | তদ্দর্শনে 
রাক্ষদগণ সকলেই এককালে ক্রোধভরে রাম- 
চন্দ্রের উপরি বহুবিধ অস্ত্রশস্ত্র বর্ষণ করিতে 
লাগিল। ভীষণকর্্ম! অতিহুর্জ্য় কোন 'ফোন 
রাক্ষম ফোখাভিভূত হইয়! লৌহ-মুদযায, 


কে কেহ শুল, কেহ বেহ্‌ প্রাস, কে বে, 
খড়ধ, কেহ কেহ বা পরশয প্রভৃতি হার 


সি 


20 


করিতে প্রবৃত্ত হইল. এইরূপে মেঘসঙ্কাশ 
মহাতেজা য্হাকায়'রাক্ষসগণ ককুতন্ছ-নন্দন 
রামচন্দ্রকে সংহার করিবার জন্য মহাশব্দ 
করিতে করিতে সকলেই এককালে ধাবিত 
হইল ; এবং মেখবরাজি যেরূপ শৈলরাজের 
উপরি জলধার! বর্ষণ করে, তাহারাও সেই- 
রূপ রামচন্দ্রের উপরি শরধার। বর্ষণ করিতে 
লাগিল। 
1 কজকুমার রামচন্দর,ঘোরতর নিশীচরগণ- 
কর্তৃক আক্রান্ত ও চতুর্দিকে পরিবূত হুইয়। 
প্রমধগণ-পরিবেষ্টিত শ্মশান-মধ্যগত মহা" 
দেবের ন্যায় শোভা পাইতে লাগিলেন । 


মহাসাগর যেমন নদী সকলের প্রবাহ"গ্রহণ' 


করে, রামচন্্রও সেইরূপ রাক্ষমগণ-নিক্ষিপ্ত 


সমস্ত অস্ত্রশস্ত্র অকাঁতরে সহ করিতে লাগি- 


লেন। সহত্র-সহত্র-প্রদী গু-বন্জুসম্পাতে আবি. 
1 চলিত মহাচলের ন্যায় রামচন্দ্র শতশত 
প্রদীপ্ত ভীষণ অস্ত্রশস্ত্র দ্বারা সর্ববাঙ্গে ক্ষত: 
বিক্ষত হইয়াঁও ধ্যথিত বা বিচলিত হইলেন 
না। রুধিরে তাহার সর্ধবাঙ্গ পরিপ্লুত হইয়া 
উঠিল; তৎকালে তিনি আকাশমগুল-স্থিত 
সান্ধ্য-মেঘ-রঞ্জিত দিবাকরের ন্যায় শোভা 
ধারণ করিলেন। একাকী রামচন্দ্রকে' বহু 
সহস্র রাক্ষম একবারে আক্রমণ করিল দেখিয়া! 
দেবগণ, পন্ধর্বগণ, দিন্ধগণ ও চারণগণ, সক- 
লেই নিতাস্ত বিষ « ও নারির হই- 
| লেন। 

1... অনন্তপ্ন মহাতেজা রান পরাসন অগ্ুলী- 


কত করিয়া,বস্সমূহবর্ষী পুরদ্দরের ন্যায়,এক- 
| কালে শতশত মিশিত নারাচ নিক্ষেপ করিতে 


্‌ ক ম য় । | 


আরস্ত করিলেন। তিনি এইরূপে রণে ছুষ্নি 
বার ছুর্ব্বিষহ সৃত্যুপাশ-সদৃশ কনক-ভূষিত বহু 
সহজ বাণ ক্ষেপণ করিতে লাগিলেন। বস্ক- 
পত্র-মণ্ডিত এ,সকল বাণ, শক্রসৈন্য'যধ্যে 
নিক্ষিপ্ত হইয়া তপস্থিজন প্রযুক্ত অভিসম্পাঁ- 
তের ন্যায়, রাক্ষমগণের প্রাণ হরণ করিতে 
আরম্ত করিল। মহাবল-রামচন্দ্র-শরাঁসন-বিনি- 
মুক্ত নিশিত শগ্বসমূহ,নিশাচরদিগের দেহ ভেদ 
করিয়া রুধিরে রঞ্জিত হইয়া আকাশ-পথে 
উত্থান পূর্ববক প্রদীপ্ত পাবকের ন্যায় দীপ্তি 
পাইতে লাঁগিল। রাঁমচজ্জ্রের মণ্ডলীক্ত শরা- 
সন হইতে এককালে সহ সহত্র রাক্ষস- 
সংহারক বাঁণ মহাবেগে নির্গত হইতে লাগিল) 
কতকগুলি বাণ পৃণ্নক পৃথক নিক্ষিপ্ত হইয়া 
ভীষণ রাক্ষলদিগের দেহ বিদারণ পূর্ববক ক্ষুমি- 
মধ্যে প্রবেশ করিল; রণভূমির কোন. কোন 
স্থানে রামবাণে কর্তিত ও নিপতিত সহস্র 
সহত্র শক্রমুণ্ড ওষ্ঠপুট,. আকুষ্চিত করিয়। 
ভূতলে বিলুষ্িত হইতে লাগিল; কোন 
কোন চ্ছানে রাম-চাপ-বিনিক্ষিপ্ড কুধিবাশন 
শায়ক-সমূহে ছিন্নভিন্ন সহস্র সহজ রাক্ষন 
ধরাতলে নিপতিত হুইল। মহাবাছ রাম- 
চন্দ্র বিবিধ-প্রকার বাঁণ দ্বার এককালেই 
রাক্ষমগণের ধবজাগ্র, ধু, কবচ ও বাছ ছেদন 
করিয়া ফেলিলেন। নিশাচরগণ তীক্ষাপ্র 
নালীক, নারাচ ও বিকর্ণি ছারা ছিদ্যমান 
হইয়! ভীষণ আর্তনাদ করিতে লাঁগিল। কেহ 
কেছু ছিঙ্গকবচ হইয়া বাগধেশে 'খখমত 
আকাশতলে অতি উদ্ধে উত্বান . পূর্বক 
পশ্চাৎ তৃমিহলে নিপতিত হইল । 








| এইরূপ রামচন্ত্র, মহাত্রি-শিখরাকার ও 
অঞ্জন-গিরি-সম্মিভ বিস্তর খেচর রাক্ষদকে 

ধরমীতলে নিপাতিত করিলেন। রাম-চাপ- 
বিনিম্ুক্ত শয়ক কল মহারাক্ষসদিগ্নের শরীর 
পুনঃপুন ভেদ করিয়া বেগে দ্ুমধ্যে প্রবেশ 
করিতে লাগিল। রাক্ষসী সেনা মর্্মরভেদী 
 নিশিত শরনিকরে নির্গীড়ত হুইয়া অগ্নি- 
দ্রাহের ন্যায় দগ্ধ হইতে লাগিল, কোন 
ক্রমেই শান্তি লাভ করিতে পাঁরিল না। 

রামচন্দ্র এইরূপে নিশিত-শরনিকর ছার! 
ক্রমে ক্রমে রাক্ষসাধিপতির সৈন্যমধ্যে 
বিস্তর বীর রাক্ষসের প্রাণ হরণ করিলেন । 
তিনি অবলীলাক্রমেই বিবিধাকাঁর বলবাঁন 
বহু রাক্ষপকে মহানিদ্রার বশবর্তী করিয়! 
ফেলিলেন। অল্পশ্াত্র যাঁহার। অবশিষ্ট রহিল, 
তাহার! সকলেই শরাঘাতে কাতর, বিষ ও 
শরণার্থী হইয়। রাক্ষলপতি খরের নিকট আগ- 
মন করিল। 

তৎকালে খর-দুষণ-রক্ষিত রাক্ষসসৈন্য 
-] এইরূপে গজযুথের ন্যায় একত্র পিশ্ীকৃত 
হইলণ। 

'মহাবল খর, সৈন্যদিগকে রাম-বাণে 
নিতাস্ত-নিপীড়িত দেখিয়! শৌর্ধ্য-সম্পন্ন গ্রচণ্ড- 
বিক্রম সেনাপতি দুূষণকে কহিল, মহাবীর ! 

: সৈন্যদিগকে আশ্বীল দান করিয়! পুনর্ববার 

[ যুদ্ধার্থ উদ্যোগ কর ) ) আমি দাশরধি রামকে 
1 এখনই বনসদনে প্রেরণ করিতেছি। 
তখন ছুর্জয় দুষণ, সমস্ত. সৈন্যগণকে 


পুনর্ববার সুশৃঙ্খল করিল ; ধা হি বাগা" রি 








উত্তেজনা করিয়। ইন্দ্রের প্রতি নমুচি দানবের 
ন্যায় মহাবেগে রামের প্রতি ধাবিত হইল 
রণস্থলে দূষণের আশ্রয়ে নির্তাক হয়! রাক্ষল- 
গণ সকলেই পুনর্ববার বিবিধ অস্ত্রশস্ত্র ধারণ 
পূর্ববক রামচন্দ্রকে আক্রমণ করিল; তাহাদের 


মধ্যে কেহ কেহ নিশিত শৃল, কেহ. কেহ | 


প্রাস, কেহ কেহ খড়গ 'এবং কেহ কেহ বা 
পরশ্বধ উদ্যত করিয় ক্রোধভরে বামচন্দ্রের 
উপরি নিক্ষেপ করিতে আরম্ভ করিল। রাম- 
চন্দ্রও রণস্থলে নিশিত-শর-নিকর দ্বারা & 
সমস্ত অস্ত্রশস্ত্র স্বর খণ্ড খণ্ড করিয়া! তাহাদের 
প্রাণ হরণ করিতে লাগিলেন । মহাবাঁছ মহা- 
বল রামচন্দ্র, রাক্ষদ-মগুলী-মধ্যে অবলীলা- 


ক্রমে যেন ক্রীড়া করিয়াই বিচরণ করিতে 


করিতে মহাঁবেগে কাহারও বাহু কাহারও বা 
মস্তক ছেদন করিলেন। * 
এই সময় রাক্ষদগণ-মধ্যে তুমুল হলহুলা 


শব্দ সমুখিত হইল । পুনর্ববীর চতুর্দিকে ভীষণ 


কোলাহল শব্দ হইতে লাগিল; রাক্ষমগণ 
ভীষণ চীৎকার করিয়া উঠিল পুনর্ববার তৃর্য্য 
সকল মহারবে বাঁদিত হইতে লাগিল ; সঙ্গে 
সঙ্গে চতুর্দিকে অস্ত্শস্ত্রের নিম্পেষণ-ধ্বনি, রথ- 
সমূহের ঘর্ঘর-শব্দ এবং বলদর্পিত রাক্ষপগণের 
তুমুল সিংহমাদ, & সকল শব্দে মিশ্রিত ও চারি- 
দিকে পরিবর্ধিত. হইয়া! পুনর্ধধার আঁকীশ- 
মণ্ডল পরিপূরণ পূর্ববক রসাতল পর্য্স্ত প্রবেশ 


করিল। পরক্ষণেই খর-দৃষপ-রক্ষিত সেই ভীষণ |. 


ক্বাক্ষস-সৈন্য পুনর্ধ্বার মহাবেগে রঘুনন্দন 


্নামচন্দ্রের প্রতি ধাবিত হইল। * তৎকান্ 


টং 88 ব্রা ঘোরতর” 





৬ 


| বিনাশন অতীব ভীষণ লোগাঞ্চকর তুমুল যুদ্ধ 
[ সার়ন্ত হইল।. তখন আয়ত-লোচন মহাবাহু 
রামচন্দ্র, মঈহা-বেগ-সম্পম হুবিখ্যাত গান্ধা্ৰ 
অস্ত্র শরাসনে সন্ধান করিয়! রাক্ষসগণের প্রতি 
নিক্ষেপ করিলেন্‌।' সেই গান্ধরব্ব আস্ত্রে রাক্ষস 
গণ এককালে মোহাভিভূত হইয়৷ পড়িল। 
তাহার! তশকালে কাল-প্রেরিত হইয়াই এই 
রাম, এই রাম, বলিয়! লক্ষ প্রদান পূর্বক 
তীক্ষত্তর অস্ত্রশস্ত্র ঘবারা৷ পরস্পর পরস্পরকে 
সংহার করিতে লাগিল। তাহাঁতে কাহারও 
নয়ন বিদ্ধ, কাহারও বাহু ভগ্ন এবং কাহারও 
বামস্তক ছিন্ন হইয়া! গেল) এইরূপে তাহারা 
প্রায় সকলেই ক্রমে ক্রমে পরশুচ্ছিন্, পাদ- 
পের ন্যায় রণম্ছলে নিপতিত হইল। 
এই প্রকারে. সেই রাক্ষস-সৈন্য ক্রমে 
ক্রমে ক্ষয় প্রাণ্ড হইতে লাগিল; খর-দূৃষণ 
[ ব্যতীত হতাবশিষ্ট সমস্ত রাক্ষলই নিতান্ত 


নিস্তেজ ও হীনবল হুইয়! পড়িল ; তখন স্থির- 


ধর্শী শ্থির-পৌরুষ রামচন্দ্র, ছুষ্প্রতিবার্ধ্য শর- 
নিকর দ্বার। সেই স্বশ্নাবশিষ$ সৈন্যগণকে 
অনায়াসেই সংহার করিতে লাগিলেন। 


বা সর্গ। 


_ দুষণ-বধ। 


মহাবল রাঁমচজ্জকে আজমণ করিল 1 গর্ববিত 
্‌ 8888 গর্বের হার টি গন 


করিতে লাগিল.) কিন্তু অগর্বি্িত অবিচলিত- |: 
পরাজ্রম দৃঢ়অধ্যবসায় রামচঞ্্, রণস্ছলে স্থির 
ভাবেই অবশ্থিতি করিতে লাগিলেন । তাহার! 
পুনর্বার লোমহ্র্ষণ ভীষণ শর-বর্ষণ করিতে 
আরম্ভ করিল; রামচন্দ্র প্র চিতে নিশিত 
শরনিকর দ্বার সমস্তই নিবারণ করিতে লাগি- 
লেন। মহাশুঙ্গ মহাবৃষ যেমন শুক্গ পাতিয়া 
অকাতরে শরতকালীন অবিরল্ স্থল বারিধারা 
সহ করে; মহাঁ-ধনুর্ধার শক্র-নিসুদন রথুনন্দন 
রামচন্দ্রও সেইরূপ সেই ঘোরতর বাগ-বর্ষণ 
অকাতরে সম্থ করিলেন। অবশেষে তিনি 
কালান্তক-যম-সদৃশ ক্রোধাবিষ্ট হইয়া, সর্ধব- 
রাক্ষম-সংহাঁরক এক দিব্য অস্ত্র গ্রহণ করি- 


“| লেন । নিশাচর-বিনাঁশন দিব্য আন্ত্র উদ্যত 


দেখিয়া, খরও রামচন্দ্র প্রতি দিব্য মায়াময় 
অস্ত্র নিক্ষেপ করিল। রামচন্জও প্রদীপ প্রত 
মায়াস্ত্র ঘারাই সেই মায়াময় অস্ত্র সংহার 
করিয়! পুনর্ববার সেই রাক্ষস-বিনাশন দিব্যা- 
্ত্রই সন্ধান করিলেন ; এবং খর-দুষণ-রক্ষিত 
প্রধান প্রধান রাক্ষদদিগকে, ধিনাশ করিয়া, 
অবশিষ্ট সমস্ত সৈন্য সংসার করিতে পাগি- 
লেন। তখনও বলদর্পিত অকুতোভয় রাক্ষমগণ 
সমীপবর্তী হইয়া,অবজ্ঞ! সহকারে শক্রুসংহথারী |. 
রামচন্দ্রের সহিত যুদ্ধ করিতে প্রন্ৃত্ত হুইল 

তদ্র্শনে রামচন্দ্র ক্রোধে অন্নির ন্যায়: প্রন্ব- 


র্‌ | লিত হইয়া, বাণ বর্ষণ দ্বারা খ-দুধপ-পালিত | | 
 খরগ্দ্ষণ-পালিত সেই স্বল্লাবপিউ রাক্ষস- 
রঃ ধবল -হইয়াও পুনরববার নব উদ্যষে 


সমগ্র সৈন্য আচ্ছাদন করিয়া ফেললেন: | 
স্অনস্তর, সাক্ষাৎ-কালাত্তক-পদৃশ তীম- 
পরাজাম ধলধান সেনাপতি দুষগ। সু হইয়া 


্ পিউ, সর্ব সজীক লো হশছ, 





পরিবারিত, হিরগয-বলয়-ফিদৃষিত, বজ্জর-সম- 
স্পর্শ, শত্র-দেহ-বিদারণ, সর্ধব-ভূত-বিত্রাসন, 
ঘোরদর্শন,গিরি-শুঙ্গাকার পরিঘ গ্রহণ করিল; 
এবং হস্তে সেই মছোরগ-প্রতিম মহাঁপরিঘ 
ধারণ ধরিয়া ইচ্ছের প্রতি বৃত্রান্থরের ন্যায় 
রামচন্্রে প্রতি মহাক্রোধ ভয়ে ধাবিতহইল। 
' পরিঘ-ত্ত দূষণকে যুদধার্থাবমান দেখিয়া 
ক্রোধযুচ্ছিত রামচজ্্র শরপাতে তাহার পরিঘ 
পরিপুরণ করিলেন; পরস্ত পরিথ স্পর্শ করিধা- 
মাত্র রাঁম-নিক্ষিপ্ত স্থশাণিত শায়ক সকল 
। কুষিতধার (ভোঁতা) হইয়া! নতমুখ সর্পের ন্যায় 
ভূতলে নিপতিত হইল। তখন পরিঘ-হস্ত 
রোষ-প্রদীপ্ত দূষণ দণগুহস্ত যমের ন্যায় বধ- 
কামনায় আগমন করিতে লাগিল দেখিয়া, রাম- 
চন্দ্র নিশিত শায়ক-যুগল দ্বারা তাহার আভরণ- 
বিভূধিত সশস্ত্র বাঁছ্যুগল ছেদন করিলেন। 
হস্ত-চ্ছিন্ন হইবামাত্র মহাঘোর পরিঘণ ভ্রষ্ট 
হইয়া ইন্দ্রধবজের ন্যায় রণন্থলের সম্মুখভাগে 
পতিত হুইয়া গেল; এবং ছিন্নবানথু খরও 
"| ভগ্ধস্ত হৈমবত হস্তীর ন্যায়, ভূপৃষ্ঠে নিপতিত 
হইল+ পরিথের সহিত দূষণ ভূপতিত হইল 
দেখিয়া! সকল প্রাণীই সাধু সাঁধু বলিয়া রঘু- 
নদদন রামচঞ্জের প্রশংসা করিতে লাগিল। 
1. ইত্যবসরে মহাফপাল,সলাক্ষ এবং প্রমাধী, 
(1 এইতিন বিজ্রমশালী রঞফস, মৃত্যু-পাশি-ংযত 
(1 হইয়া, এককালে রামচন্দ্র প্রতি ধাক্ষিত 
হইল মহাকপাল, প্রকাও পুল, সলাক্ষ পটিশ, 


] বর পরমাথী পরগু লইয়া সাকিল) | 
| অমহাশুর: রাক্ষস অহারেশে. ধারমার, 


|]. হী গাসিতেছে দেখিয়া, রামচন্দ্র ভীক্ষাত 


১১১) 
4] 


টিটি অভ্ার্থন! পূর্বক অভ্যাগত'ক্জতি-. 
থির ন্যায় তাহাদিগকে গ্রহণ করিলেন 1ভিমি | 


এক ধাণেই মহাকপালের মস্তক ছেদন করিয়া) |. 


কতিপয় স্থতীক্ষ বাণে প্রশ্ণীধীকে শ্রমখিত |. 
করিয়া ফেলিলেন; পরে কতকগুলি বাণ দ্বারা: 
স্থলাক্ষের অক্ষি-পূরণ করিলেন। তাহার! 
তিনজনই শায়ক-চ্ছন্ন হইয়া কৃঠারচ্ছি্ন | 
মহা-বৃক্ষের ন্যায় ভূপৃষ্ঠে পতিত হইল । . 
সেনাপতি দূধণ অনুচরবর্গের সহিত 
নিহত হইল দেখিয়া, খর ক্রুদ্ধ হইয়া মহাবল 
সেনাধ্যক্ষদিগকে অগ্রসর হইতে আশজ্ঞা'করিল; 
এবং কহিল, মহতী সেনা সমভিব্যাহারে 


৷ সেনাপতি দূষণ, নরাধম রামের সহিত যুদ্ধ 
'করিয়া পরিশেষে নিহত হইয়া এই সমর" 


ভূমিতে শয়ন করিয়াছে £ এক্ষণে তোমরা 
সমুদায় রাক্ষই এককালে সমবেত হইয়! 
মানাবিধ অস্ত্রশস্ত্র লইয়! রামকে প্রহার কর। 
এইরূপ আজ্ঞ। প্রদান করিয়] থর স্বয়ংও 
ক্রোধভরে রামের অভিমুখে ধাবিত হইল। |. 
শ্টেনগামী, পৃথুত্রীব, যজ্জশক্রু, মহারথ, ছুক্জ্, 
কালক, পরুষ, কালিকাখুখ, মেঘমালী, মহা- 
বা, সর্পাস্ত ও বিকৃতোদর, মহাবীর্য্য-সম্পন্ন 
এই দ্বাদশ রাক্ষস-সেনাপতিও স্ব স্ব সৈন্য 
সমভিব্যাহারে বিবিধ উৎকৃষ্ট শর ধর্ষণ পূর্বক 
রামচন্দ্রকে আক্রমণ করিল তখন মহাতেজা |. 
রামচন্দ্র, ভুবর্ণম্ডিত পাবক-প্রতিম শায়ক- | 
সযূহথ বর্ষণ করিয়া: সংগ্রামস্থলে : আধশিক্ট 
সৈন্য -সংহার করিতে আন্ত, "করিলেন। 
বন্ধ যেরূপ ব্বক্ষরাজি বিনাশ কমে, আগ 





 চারী ধুমকেছু-নদৃশ হবরপ-পুখ শারবাড়ীঠও 


সেইরূপ সেই রাক্ষসদিগকে বিনাশ করিতে 
লাগিল। রাম ,শতবাণে একশত প্রধান 
রাক্ষম এবং সহআ বাণে অপর একসহত্র 
রাক্ষদকে সংহার করিলেন। রাক্ষস সকল 
শরাঘাতে ছিন্নবর্্ম (ও ছিন্নভিন্ন হইয়া শোণি- 
তাক্ত কলেবরে ভূপৃষ্ঠে পতিত হইল । নিপ- 
তিতুক্তবেশ শোণিতলিপ্ত নিশীচরগণে পরি- 
ব্যাপ্ত হইয়া রণভূমি কুশীচ্ছ্ন যন্্র-বেদীর ন্যায় 
প্রতীয়মান হইতে লাগিল।'রামচন্দ্রের বাণাগ্রি- 
দগ্ধ হইয়া চারিদিক শুন্য হইয়া পড়িল; সকল 
স্থানই মাঁংদ এবং শোণিতে কর্দমময় হইল) 
স্তরাঁ, তৎকালে রণস্থলী নরকের ন্যায় 
ুর্মিরীক্ষ্য হইয়া উঠিল । রাক্ষলগণের ,মধ্যে 


কেহ কেহ শরগীড়িত ও হুতজীবন হুইয়' 


শয়ন করিয়া রহিল; কেহ কেহ করুণস্বরে 
আর্তনাদ করিতে আরম্ভ করিল, এবং কেহ 
কেহ ব! উম্মতের ন্যায় ভ্রমণ করিয়া! বেড়া- 
ইতে লাগিল। 


এইন্ধপে রামচন্দ্র পদাঁতি ও মানুষ হই- 


যাও একাকীই চতুর্দশ সহস্র উগ্রকর্ম্া রাক্ষস 
সংহার করিলেন। রণস্থলে কেবল মহাবল 
খর আর ত্রিশিরা এই ছুই রাক্ষসমাত্রে অব- 
শিষ্ট রহিল। 
 আনভ্তর, মহাঁবল রামচন্দ্র সেই মহাবুদ্ধ 
রণ্মেদ্ধত অপ্রতিম-তেজং*সম্পন্গ সেই সমগ্র 
ভীষণ রাক্ষম-সৈন্য বিনাশ করিলেন দেখিয়া, 
রাক্ষসরাজ খর মহারথে আরোহণ পূর্বক 


পুরম্দর়ের প্রীতি নমুচির ন্যায় রামচন্দ্রের | 


| অভিমুখে মহাবেগে ধাবমান হইল। ..... 


রশ রগ। 


| ত্রিশিরোবধ | 

বাহিনীপতি খর স্বয়ং রাঁমচজ্দ্রের অভি" 
মুখে ধাবিত হইল দেখিয়া ব্রিশিরা নামে 
রাক্ষদ সহসা সম্মুখে আগমন করিয়া কহিল, 
বিক্রমশালিন ! আপনি এই অধ্যবসায় হইতে 
ক্ষান্ত হউন; আমাকে নিযুক্ত করুন; দেখুন, 
আমি এখনই এই বীর রাঁমকে যুদ্ধে বিনাশ 
করিতেছি। মহাবীর! আমি আপনকার নিকট 
প্রতিজ্ঞা পূর্বক এই অন্ত্ীস্পর্শ করিয়া শপথ 
করিতেছি যে, আমি এই যুদ্ধেই পাপাত্মা 
রামকে নিশিত শায়ক দ্বারা নিশ্চয়ই সংহার 
করিব । অথবা, সমরে হয় আমি তাহার, 
না হয় সে আমার কালম্বরূপ হইবে । 
আপনি মুহুূর্তমাত্র রণোৎসাহ পরিত্যাগ 
করিয়। মধ্যস্থ ভাবে আমাদিগের যুদ্ধ অব- 
লোকন করুন। এখনই রাম নিহত হুইলে, 
আপনি হুষীস্তঃকরণে জনস্থানে প্রতিনিবৃত্ত 
হইবেন ; ন! হয়, আমি নিহত হইলে আপ: 
নিই যুদ্ধে রাঁমকে বিনাশ করিবেন। 

ত্রিশির! মরণ-লালপায়, খরকে এইরূপ. 
প্রার্থনা! বাক্যে প্রসঙ্গ করিলে খর তুষ্ট হইয়া | 
তাহার বাক্যেই সন্মস্ধ হইল; টি তাহাই 
হউক তুমিই যুদ্ধে গমন,কর): .. :.[.]. 

খরের এইরূপ আজ্ঞা পাই ভিশিযা দি 
ভাম্বর-কাস্তি রখে আরোহণ: পূর্ব শরাষন || 
না সি বদল রামের বন 









| এক দল রাক্ষদ-সৈন্য ভ্রিশিরার . অনুগামী 
হইয়া পুনর্ববার যুদ্ধে প্রবৃত্ত হইল। মহা" 
মেঘ-রাবী সেই হ্ৃবিপুল সৈন্য শতধা বিভক্ত 
হুইয়! জলার্ডর ছুন্দুভির ন্যায় ঘোরতর শব্দ 
করিতে কন্ধিতে চতুর্দিক হইন্তে রামচন্দ্রকে 
আক্রমণ করিল। রর 
: যুদ্ধ-গর্ধ্বিত এ সকল রাক্ষস-সেনা বেগে 
আগমন করিতেছে দেখিয়া অপ্রতিহত'পরা- 
ক্রম রামচন্দ্র তাহাদিগের সহিত সমরে 
প্রবৃতত হইলেন। উভয় পক্ষে অতীব ভীষণ 
তুমুল সংগ্রাম আস্ত হইল; রক্তের নদী 
প্রবাহিত হইতে লাগিল; রণ-স্থল অতি 
বীভৎ্স-দর্শন হুইয়া উঠিল; বাণ-বর্ষণে 
আচ্ছন্ন হইয়া সহত্র-কিরণ দিবাকয়ের আর 
তাদৃশ প্রভা রহিল ন1; সমীরণ-সঞ্চার রুদ্ধ 
হইল; এবং সমুজ্বল শরজাঁলে স্থবিস্তীর্ণ নভ- 
স্তলও সমাচ্ছন্ন হইয়া পড়িল। 
' অনস্তর, ত্রিশিরা স্থনিশিত শাঁয়কত্রেয়ে 
রামচন্দ্রের ললাট-দেশ বিদ্ধ করিল; তাহাতে 


অহো! সেমাপতে 1 তোমার কি বিক্রম !-- 
তোমার কি বিক্রম-সাঁধন বল! তোমার কি 
বীর্ধ্য! আমি এই সংগ্রামে তোমার মহা" 
| | শরাসন-বিনিঃস্ত ক্রোধ-নিক্ষিপ্ত বাণত্ররয় দ্বারা 
| ললাটে বিদ্ধ হইয়া যেন পুষ্প দ্বারাই বিভূ- 
ধিত হইলাম! তোমার খনুপ্তপ-বিনিক্ষিপ্ত 


টা হইলেও) তাহাকে: সাদা ক্যা 






রগাফাও। 





ধ্বজ, ,ছিন্-বর্দা ও ছিন্নমস্তক হইয়া, গরূ- 


ক্রুদ্ধ ও অমর্ান্থিত হইয়া রামচন্দ্র কহিলেন, 


(| বাপত্রয় আমি অনায়াসেই সহ করিলাম 
| মহাযাহো নিশাচর? আর্মি তোমার হস্ত- 
.লাখব দর্শনে তুউ হইয়াছি। কিন্ত শক্ত- 


খরের লমক্ষে ই তাহার অঙ্গের খণ পরিশোধ 
করিতে ইচ্ছা করিয়াছি; ভূমি আঁর বি 
করিও না।, আহি: এই আন্র ম্প্শ করিয়া 





৬৯] 





উচিত হয় না। এতক্ষণ অবজ্ঞা ফরিক্লাই 
আমি এরূপ বঞ্চিত হইলাম. যাহা হউক, | 
নিশাচর ! এক্ষণে মুহূর্ত মাত্র আমার সে 1 
অবশ্থিতি কর। . 

মহাবল রামচন্দ্র এই ,কথা | বনিয়াই রা 
রাক্ষস ত্রিশিরাকে বাণ দ্বারা বিদ্ধ করিলেন; | | 
সে হুতজ্ঞান হইয়া পড়িল। ভ্রিশিরাঁকে 
তাদৃশ-অবস্থাপন্ন দেখিয়া! রাক্ষল-সৈন্যগণ 
ব্যাকুল, ইতিকর্তব্য'তা-শুন্য ও একত্র -পিতী- 
কৃত হইল। তদর্শনে রঘুনন্দন রাঁমচজ্জ 
তাহাদিগের মন্তকচ্ছেদন পূর্ববক প্রা হরণ, 
করিতে আরম্ভ করিলেন। তাহার! ছিন্ন- 















ডের পক্ষ-পবন-পাতিত পাদপ-শ্রেণীর ম্যায় 
ভূমিতলে নিপতিত হুইতে লাগিল। হত্ত- 
শেষ-রাক্ষনগণ ভয়ে ব্যাকুল হুইয়া ব্যাত্র-ভীত 
দ্র সুগ-যুথের ন্যায় দশদিকে পলায়ন করিতে 
আরম্ভ করিল। 

এইরূপে পুনর্ববার রামচন্দ্র ও রাক্ষসগণের 
অতি অদ্ভুত লোমাঞ্চকর তুমুল যুদ্ধ হইল ৷ 
এই যুদ্ধে মহাবল থর, ত্রিশিরা আর শত্রর- | 
নিসৃদন রামচন্দ্র, এই তিনজন মাত্র সংগ্রাম- | | 
ভূমিতে অবশিষ্ট রহিলেন। রর 

পিশিতাশী সমস্ত রাক্ষস-সৈন্য নিঃশেষ | 
হইল দেখিয়া ভ্রিশিরা মহাভুদ্ধ হইয়া সবার" | 
থিকে পুনর্ববার রথ-চালন! করিতে আদেশ 
করিল | কহিল, সারথে। আজি আমি প্রন 
























2 2 
১ 





তোমার নিকট শপথ করিতেছি, হয় আমি 
গাজি রামকে বিনাশ করিব না! হয়, রাম 
আমাকে বিনাশ করিবে, বই অনাথা 
হইবে না। 

এই প্রকার,আজ্ঞা পাইয়া সারখি সত্বর 
অশ্বদিগকে চালন করিল । ত্রিশির। এই'রূপে 
ক্রতগামী অশ্ব দ্বারা পুনর্বার রামের ডি 
ধাবিত হইল । 

১ত্রিশিরা রাক্ষস পুনরাগমন করিতেছে 
দেখিয়া রঘুকুলতিলক বীর্যযবান রামচন্দ্র শরা- 
লন উদ্যত করিয়। শর যোজনা করিলেন। 
তখন মিংহ ও মাতঙ্গের যুদ্ধের ন্যায়, বল- 


দর্পিত, রাম ও ত্রিশিরার তুমুল যুদ্ধ আরম, 


হইল। “এইবার তোমাকে তীক্ষ বাণ দ্বারা যম- 
সদনে প্রেরণ করিতেছি, ভূমি আমার শরামন- 
চ্যত এই শরবেগ সহ কর, এই বলিয়া তেজস্বী 
রামচন্দ্র ক্রোধভরে ত্রিশিরার বক্ষস্ছলে আশী- 
বিষ-সদৃশ চতুর্দশ বাণ নিক্ষেপ করিলেন। 
ঘনভ্তর তিনি চারি চারি বাঁণে তাছার প্রত্যেক 
অশ্বকে ছেদন করিয়া, এক বাণে অতুযুক্নত রথ- 
ধ্বজ গ্রবং শত বাগে রথ খণ্ড খণ্ড করিয়া 
ফেলিলেন ও আর আট ধাণে সারথিকে 
নিপাতিত করিলেন। তাহার এই অদৃষীপূর্বব 
অনূত বর্শা দর্শনে ভ্রিশির! মনে মনে তাহার 
বেক প্রশংসা পূর্বক অসি উদ্যত করিয়া 
বেগে্াঙ্থার প্রতি ধাবিত হইল। . 
রাক্ষম রখ হইতে লন্ফ প্রগান পূর্বক 
মহাবেগে, কাহার খভিযুখে বাধমান হইয়া 
আদিতেছে: দেখিয়া, রাজীরলোচন রামচট্র 


| জুদ্ধ হই সৃতীক দশ বাপে তাহার বন্ধস্থেল 


বিদ্ধ করিলেন) এবং তিনি তৎক্ষপ্াাৎ সহাদ্য । 
বদনে তিন.তিন তীক্ক বাণে তাহার তিন বস্তক | 
ছেদন করিয়া ফেলিলেন। প্লাম-বাণে তাহার | 
জীধন শেষ. হইল ; সে শোপিত বমন কত্সিতে 
করিতে পতিতত'হইল; ঘোধ হুইল ষেন, প্রথ- 
মত শূঙ্গত্রয় ভগ্ন করিয়া পরে মহাগিরিকে 
পাঁতিত করা হইল । তাহার মস্তক হীন-অচল- 
- | সঙ্কাশ-কবন্ধ-দ্রেহ-পতন-কালে পৃথিবী কম্পিত 
হইতে লাগিল। 

বীর ভ্রিশির! পতিত হইল দেখিয়া খরের 
হৃদয় কোপে প্রস্ুলিত হইয়। উঠিল; সে 
যুদ্ধার্থ নিতান্ত উন্মত্ত হইয়! পড়িল। 

রঘুনন্দন রামচজ্জর কর্তৃক ত্রিশিরা নিহত, 
দূষণ নিপাতিত, এবং চতুর্দশ সহত্্ রাক্ষস 
লকলেই বিনাশিত হইল দেখিয়া, খর, চন্দ্রের 
প্রতি রাহুর ন্যায়, রামচন্দ্রের প্রতি ধাবিত 
হইল; কিন্তু রাম একাকী হইয়াও সমস্ত 
সৈন্য, এবং দেই ছুই ছুর্্জয় মহাবীরকে 
সংহার করিলেন ভাবিয়া বিশ্রিত ভাবে ক্ষণ- 
কাল চিস্ত। করিল; পরস্ত ষহাত্ম! রামচন্স্রের |: 
তাদৃশ অদ্ভুত কার্ধ্য পর্য্যালোচন! এবং তাদৃশ 
অনন্য-পাধারণ বিক্রম দর্শন করিয়া তাহার |. 
মন্বেটকিধিহ ভ্রাসও জন্মিল। 


চতুস্ত্িংশ সর্গ। 


খর-বিরর্থীকরণ। 


অন্ত রাক্ষসাধিপততি সানীর খর-পরা. 
জম খর ধৈরধ্য ধারণ করিয়া পুমর্বার যুদ্ধ 















উদ্যত হইল, ও 'সত্বর রামের নিকট রথ 


লাগিল; পরে অবিলগ্গেই ইন্দ্রের দিকট বৃত্রা- 
ছুরের ন্যায় সেরামের নিকট উপস্থিত হইল; 
এবং উপস্থিত হইয়াই জ্রেীধভরে মহাধন্চু 
আকর্ষণ পূর্বক রামচন্দ্রের উপর জুদ্ধ-আশী- 
বিষ-কল্প তীক্ষ-তেজঃ-সম্পন্ন নারাচ-সমূহ 
নিক্ষেপ করিতে আরম্ত করিত; এবং জ্যা 
কম্পন ও বিবিধ মহাস্ত্র-প্রদর্শন করিয়1 রথা- 
রোহণে বিধষিধ গতিতে বিচরণ করিতে 
লাগিল । বলবাঁন মহারথ খর সংগ্রাম-ভূমিতে 
সাক্ষাৎ রাবণের ন্যায় বাণ-জাল বর্ষণ করিয়া 
দিখিদিক পরিপুরণ করিল। 

অনস্তর, মেঘ যেমন বারিধারা বর্ষণ করে, 
রামচন্দ্রও সেইরূপ স্ফুলিঙ্গোদ্গারি-পাবক- 
সদৃশ-ছুর্ববিষহ শাণিত শরজাল বর্ষণ করিয়া 
থরের শর সকল ছেদন করিয়া ফেলিলেন। 
তখন রামের ও খরের বিসজ্জিত শায়ক-সমূহে 
সমাচ্ছন্ন আকাশ-মগুল বিদ্যুৎ-শিখা-প্রদীপ্ড 
মেথাচ্ছন্মের ন্যায় লক্ষিত হইল। ভাহাদ্দিগের 
প্রহিত শর-দমূছ্রে গমনাগমমে পরিব্যাণ্ড 
আকাশমগডল সর্বত্রই বাণময়' হইয়! উঠিল। 
] | উভয়ের শরসমূহ-সম্পাতে আকাশ-মগুল পরি- 
|] পুর্ণ হইলে, দিবাকর স্থুতরাং শরাচ্ছাদিত 

1 হইক্সা আর তাষৃশ প্রকাশ পাইলেন না । 









িকাও। 


লইয়াচল” বলিয়। সারথিকে উত্তেজন! করিতে | মাত্রেই দণ্ুহস্ত অ্তকের ,ন্যায় বলোক্ষন 


'শতধা--সহত্রধ! 


। হস্তিপক অস্কুশীঘাতে যেমন উদ্দাম মহা-. 
11 গজকে দমন .করে? উত্তরোত্তর নাঁলীক, | 
|| নাচ 'ও ভীক্ষাপ্র বিকর্িকল নিক্ষেপ: 
|| করিয়।- ক্রমে রামচজ্ও সেইরূপ: রাক্ষসরে | 
| 1 লিখার করিলেন । ফলত, তৎকালে রাস: 


তখন রাক্ষস খের, উ্ধৈছ়, ছাক্ত কিক 





চি 








হস্তে রখোপরি অবস্থিত:রাক্ষস-খরকে শালি, | 






করিতে লাগিল ; কিন্তু সিংহ যেমন জপর |. 
দিংহকে দেখিয়া ভীত হয় না, রামচন্দ্র || 
তেমনি সিংহ-বিক্রমগ্রামী' এ রাক্ষপকে কুদ্ধ' |. 
সিংহের ন্যায় দেখিয়াও ব্যাকুল বা রি । 
হইলেন না। 1. 
যেমন পতঙ্গ পাবকের এ হয়, || 
সেইরূপ খরও কিয়ৎ্ক্ষণ পরে সূর্ধ্য-সন্কাশ | 
মহারথ চাঁলন করিয়া রামচন্দ্রের অভি, 
মুখীন হইল। অদ্ভুতকর্্ম। রামচন্দ্র "তাহার 
উপরি অজস্র বাণ ক্ষেপ করিতে লাগিলেন; 
কিন্তু, মহাবল রাঁক্ষল তাঁহার সমস্ত ' বাগ 
ছেদন করিতে আরম্ত 
করিল। তাহাতে নিতান্ত ক্রুদ্ধ হইয়া রামচন্দ্র 
পরমান্্র দ্বারা খরের সশর শরাসন ছেদন 
করিয়া ফেলিলেন; সে নিবারণ করিতে 
বিস্তর চেষ্টা করিল, কিন্ত কিছুতেই সফল- 
প্রযত্ব হইল না। অনন্তর খর ক্রোধে উদ্দীপ্ত 
হইয়া তহুক্ষণাৎ অন্য শরাসন গ্রহণ পূর্ববক 
রামচন্দ্রের উপরি আশীবিষ-দদৃশ তীক্ষষেগ 
শত শত বাণ নিক্ষেপ করিল। এককালে |. 
সেই বাঁণসমূহে বিদ্ধ হইয়া মহাবাহু রামচন্দ্র |. 
কুঞ্জরের ন্যায় ঘনঘন নিশ্বাস ত্যাগ করিতে ! | 
লাগিলেন; প্রাণ-বায়ু ধারণ তীহার 'গ্রাঞ্ষে 
হে হইয়া উঠিল)" বাথসঙবাথাতে : 
হার দূর্ধ্যদম-প্রত জক্ষঠিন বর্ম শব: 
ভি হইয়া ভুতলে 'নিপতিড়' হাই) 
























উঠিল) এবং সাহার র্াহীন দেহে হাটার 








১৭ সু 





| বিদ্ধ করিয়! প্রবৃদ্ধ মহামেঘের ন্যায় ্ 
গর্জন করিতে লাগিল। 


রাক্ষস খর এইরূপে আগ্নিশিখা-সদৃশ শর-. 


নিকর দ্বারা পরিগীড়ন করিতে আরম্ত করিলে 
রঘুনন্দন রামচন্দ্র ক্রুদ্ধ হইয়া! সমর-স্থলে 
বিধূম প্রস্থলিত পাবকের ন্যায় প্রকাশ 
পাইতে লাঁগিলেন। ইত্যবসরে খর হাস্য 
করিতে করিতে তাহার শরামন ছেদন করিয়া 
ফেলিল; তিনি নিবারণের চেষ্টা করিলেন, 
কিস্ত কৃতকার্ধ্য হইলেন না। তখন তিনি 
অতিসত্বর অগন্ত্য-মুনি-প্রদত্ত বৈষ্ণব শরাসন 
গ্রহণ করিয়া তাহাতে জ্যঁরোপণ পূর্বক 
আকর্ণ বিষ্ফারণ এবং শর-সন্ধান বরিয়া 


.. ষুদ্ধার্থ খরের প্রতি ধাবিত হুইলেন। তিনি 


| অবিলম্ষেই স্বর্ণ পুত্ঘ আনত-পর্বণ বাঁণ সকল 
নিক্ষেপ করিয়! খরের ধ্বজ-দণ্ড শত শত খণ্ডে 
| ছেদন করিলেন ; ইন্দ্রধ্বজ-সদৃশ পত্যুক্নত 
হৃব-সযুজ্জবল হন্দর-দর্শন ধ্বজ-দণ্ড ততক্ষণ 
চতুর্দিকে বিকীর্ণ হইয়! ভূতলে পতিত হইল । 

পরক্ষণেই দশরথ-নন্দন মহাবাছ রামচন্দ্র 
দশবাঁণে খরের বক্ষঃস্থল বিদ্ধ করিলেন; 
রাক্ষস নিবারণের বিস্তর চেষ্টা করিল, কিন্তু 
রুত-কাঁধ্য হইল না। তাহাতে খর নিতান্ত 
জুদ্ধ হইয়া আশু-গতি সপ্ত বাণে শক্রতাপন 
ধর্ম রামচন্দ্রের বক্ষঃস্থল বিদ্ধ করিয়া অজত্র- 
বাগ-বর্ষধ করিতে. লাগিল। খর-ধনু-বিনিঃহত 


1 বছুবাণে বিদ্ধ: হইয়া রঘুনদানের সর্ব 


শোণিতে অভিযিক্ত হইয়া উঠিল। 1 তৎকালে, 


1 তিনি পুরী, পাকের. ন্যায় আভা! রী 


রি করিলেন. 


অনন্তর ইন্দর-ধনুঃ-প্রতিম মহাঁধনু বিস্ফাঁ- 
রণ করিয়া মহাধনুর্ধর দশরথ-ননান রামচন্দ্র 
যুগপৎ একবিংশতি বাণ নিক্ষেপ করিলেন ।--- 
তিনি এক বাঁণে খরের বক্ষঃদ্ছল ও. ছুই বাণে 
দুই বাছ বিদ্ধঃকরিয়া, চারি 'অর্ধচজ্র-বাণে 
চারি অশ্ব বিনাশ, করিলেন; এবং ছুই 
বাণে সারথিকে যমসদনে প্রেরণ, ছয় বাগে 
সশর ধনু ছেদন ও এক তল্লে রথের যুগ 
ভগ্ন করিয়া, অপর পঞ্চ বরাহুকর্ণ বাণ দ্বারা 
পঞ্চ পতাকা ছেদন করিলেন । এইরূপে 
ধনু ছিন্ন, রথ ভগ্ন, এবং অশ্ব ও সারথি নিহত 
হইলে মহাবল রাক্ষস খর গদা হস্তে করিয়। 
রণভূমিতে সদর্পে দণ্ডায়মান হুইল। তখন 
দেবগণের বিমান সকলে কলকল-শব্দ-মি শ্রিত 
দেব-ছুন্দুভিধ্বনি উত্তরোত্তর বৃদ্ধি পাইতে 
লাগিল; খরও সেই সঙ্গে চীৎকার আরম্ভ 
করিল; রাঁক্ষসের রথ ভগ্ন হইল দেখিয়! 
ভূতভাবন দেবগণ ও মুনিগ্ণ আকাশে রাম- 
চন্দ্রের স্তব করিতে লাগিলেন : | 

দেবান্থর-সংগ্রামে দেবগণ কঁতাঞ্জলিপুটে 

গ্রহ হৃদয়ে ইন্দ্রের যেরূপ স্তব করিয়া- 


ছিলেন, এক্ষণে দেরগখ ও মহর্ষিগগণও.সকলে | | 


মমবেত হইয়া আনন্দিত চিতে কৃতাঞ্জলি- [.. 
পুটে সেইরূপ মহারথ রামচন্দরের এ অডুত | | 
কর্মের প্রশংসা করিতে আরম্ভ করিলেন, : 1]. 





রি 





অরণাক্কাণ্ড। 








_ প্চত্রিংশ সর্গ। 


খর-বধ। 

. এদিকে রামচন্দ্র রখহীন গরাহস্তে দণ্ডায়- 
মান খরকে মিষউ ভখ্লনা পূর্বক বলিতে 
লাগিলেন ) রাক্ষমরাঁজ !* গজাশ্বরথ-সন্কুল 
মহাসৈন্য সহায় ছিল বলিয়। নিদারুণ নিষ্ঠুর 
বন্দ করা তোমার কর্তব্য হক্স নাই। যে 
পাপকর্ধা নিষ্ঠুর ব্যক্তি নিয়ত প্রাণীদিগকে 
উত্যক্ত করে, ত্রিলোকের অধীশ্বর হইলেও 
সে অধিকদিন জীবিত থাকিতে পারে না। 


| নিশাচর ! যে নিয়ত লোঁকের অনিষ্ট আচরণ 


করে, সমাগত কৃষ্ণসর্পের ন্যাঁয় সর্ধবজনেই 
সেই নিষ্ঠুরকে বিনাশ করিবার চেষ্টা পায়। 
রাক্ষদ! লোভ বা কামহেতু চৈতম্য-শুন্য 
হুইয়! যে নিরস্তর অপকর্ম করে, আচার-ভ্রউ 
ব্রাহ্মণের ন্যায় অবিলম্বেই সৌভাগ্য-চ্যুত 
হইয়! তাঁছাঁকে মহা-বিপদে পতিত হইতে 


| হয়। ছুর্বৃদ্ধে! অদ্য তুমি যেমন হতবল ও 
| হতামুঁচর হইয়া! পরিতপ্ত হৃদয়ে অনুতাঁপ 


করিতেছ, সেই দুরাত্মাকেও সেইরূপ বিপদু- 
গ্রস্ত হইয়া নিরস্তর অনুতাপানলে দহামান 
হইতে হয়। 

 'রাক্ষম! মহাভাগ তাঁপসগণ দণ্ডকারণ্যে 


| বাস করিয়া ধর্্কর্টের অনুষ্ঠান করেন ? 
|. ভাহাদিগকে বধ করিয়া তোমার কি অভীষ- 
| শিদ্ধি হইয়াছে! লোঁক-নিদ্দিত, জ্রস্মতার 
1. পাপাচারী ব্য র্যা হইয়া মূষ-. 
মি বৃক্ষের ন্যায় অধিক দিন ব্মবস্থিতি |. 
| মা খরের লোচনযুগল বব হইয়াউষ্টিল। 


করিতে পারে না। পান যেক্সপ, 


রা । 


| রক্ষের ফল জন্মে, পাপকর্ করিলেও, সেই 


রূপ কর্তাকে যথাসময়ে অবস্থাই তাঁহার ফল-' 
ভোগ করিতে হয়। নিশাচর! ভক্ষিত বিষ 
মিশ্রিত অন্নের ন্যায়, পাপূকর্ধের ফল: ' অবি- 
লন্মেই প্রাপ্ত হইতে হয়।' তুমি লোকের | 
অনিষ্ট চেষ্টা করিয়া! নিয়ত অপক্দ করিয়া 
আমিতেছ; তোমার প্রাণ হরণ করিবার 
জন্যই খধিগণ আমাকে আনয়ন করিয়াছেন | 
আমি রাজ! ; ছু দমন করা আমার কর্তব্য 1 
সর্পগণ যেমন বল্ীক ছেদ করিয়] নির্গত 

হয়; আজি আমার শরাসন-নির্পুক্ত স্বর্ণ- 

বিভূষিত শাণিত শরনিকরও তেমনি তোমার 


“দেহ বিদ্ধ করিয়া নিপতিত হুইবে। তুমি 


এত দিন দণ্ডকারণ্য-মধ্যে যে সকল ধর্শচারী 
তপস্বীকে বিনাশ করিয়াছ; অদ্য সংগ্রামে 
আমার হস্তে নিহত হইয়া! সসৈন্যে তাহাদিগ্ের 
অনুগমন করিবে। পূর্ব্বে যে সকল পরমর্ষিকে | 

ংহার করিয়াছ; অদ্য তাহারা বিমানারূঢু 
হইয়া দেখিতে পাইবেন যে, তুমি আমার 
বাণেনিহত হইয়া নিরয়গামী হইতেছ। দুটা" 
তন রাক্ষসাধিপতে! তুমি রাঁক্ষদগণ সমতি- 


ব্যাহারে নিরস্তর মুনিদ্দিগের হিংসা করিয়া 


এত দিন যে দণ্ডকারখ্যের দশদিক তাপিত | 
করিয়াছ; আজি তাহার নিদারুণ ফল. লাত |. 
করিবে। ক্ষণৃকাল আমার সম্মুখে অবস্থিতি 
কর; তোমার যতদূর শক্তি আছে, চেষ্টা ও 
যত্ব করিতে ক্রুটী করিও না) আমি এখনই 
বাণপাতে তোমার মস্তক চূর্ণ করিঝ। 

রামচন্দ্রের এই সকল বাক্য শ্রবণ ঝরিযাঁ' 





71 ৮্পসপপশস্পন 











সে ক্রোধে যৃচ্ছিত হইয়! সহাসা বদনে 


উত্তর করিল, কশরথ-নন্দন! তুমি কোন 
প্রশংসার কার্ধ্যই কর নাই; যুদ্ধে কতিপয় 
মাত্র সাঙান্য রাক্ষসকে সংহার করিয়। বৃষধা 
কেন শ্আত্মন্লাঘ। 'করিতেছ ? যে সফল রাজ! 
বাস্তবিক .বলবান 'ও বিক্রমশালী, উহা 
রাও যুদ্ধন্ছলে কখনও নিজমুখে নিজগুণের 
মাহাত্ম্য কীর্তন করেন না । রাম! কুলাঙ্গার 
অবন্মণ্য নীচ ক্ষত্রিয়েরাই তোমারন্যায় অন. 
ক শত্রশ্লাঘা করিয়া খাকে। যাহ! হউক, 
যখন তোমার সাক্ষাৎ কাল স্বরূপ ঘোরতর 
সংগ্রাম উপস্থিত হইবে, তখন আর তোমার 


এরূপ নিজের প্রশংস। করিবার শক্তি থাকিবে, 


না; তশুকালে কে আর তোমার প্রশংসা 
করিবে ॥ পিস্তল গ্রস্থৃতি ন্ববর্-প্রতিরূপ ধাতু 
লমুদায় দেখিতে হৃবর্ণের ন্যায় বটে; কিন্ত 
ভূষাযি-মধ্যে নিক্ষিপ্ত হইলেই এঁ সকলের 
যেমন অপকৃষ্টত। প্রকাশ পায়; আজি আত্া- 
শ্লাঘ। দ্বারা তোমারও সেইপ্ধপ লঘুত। ও নীচতা 
স্পষ্ট প্রকাশ পাইল। রাষ! জামি এখনই 
তোমার লমন্ত পৌরুষ মাশ করিতেছি; তুমি 
কি.দ্েখিতেছ না যে, আমি গদা-হান্তে লইয়া 
ছুপ্চাল্য একশূঙ্গ 'অচলের ন্যায় তোমার 
ফালাস্তফ-্বরূপ সম্মুখে দগ্ডায়মান রহিমাছি! 
ধদাঁহস্ত হইয়া আমি একাকীই অনায়ালে 
ভোমার জীরন নাশ অথবা কেবল তোমার 

কেন,--সাক্ষাৎ 'কালাস্তফের ন্যায় ভ্রিজো: 
কেরও-প্রাঁণ হরণ করিতে পারি। রাম! 
তোমাকে বলিবার নেক কথা আছে কিন্ত 


ব্যাঘাত ঘটে, এই আশক্কার়-আঁমি আর 
এক্ষণে তোমাকে কিছুই বলিব না; বিশেষত 
তুমি যখন আমার সন্মুখে যুদ্ধার্থ অবস্থিতি |. 
করিতেছ, তখন তোমাকে আর অধিক বলি- 
বারও প্রয়োজন বোধ করি না) কারণ সুদ্ধে 
আমি যাহার প্রতি, ত্ুদ্ধ হই, তাহাকে মুহূর্ 
মাত্রও জীবিত থাকিতে হয় না। রাম! তুমি 
আমার অনিষ্ট করিয়াছ ; ম্থতরাং অনাৰৃষ্টি- 
কালে তৃষাতুর চাতকের পক্ষে বারিবর্ষণ যেমন 
ছুর্মত, আমার সহিত সংগ্রামে তোমার প্রাণ 
ধারণও সেইরূপ নুহুর্মভ | তুমি যে চতুর্দশ 
সহত্র রাক্ষম বিনাশ করিয়াছ, আজি তোমার 
জীধন সংহার করিয়া আমি তাহাদিগের 
স্ত্ী-পুত্রগণের অশ্রু মার্জন করিব । রাম! 
বৃষ্টি যেমন সমুজ্ভীন ধুলিরাশি নিবারণ করে, 
আমিও সেইরূপ এখনই নিশিত শরনিকর 
দ্বারা তোমার যৌলি-বিভূষিভ মস্তক ছেদন 
করিয়। ধরাতলে পাতিত করির; এবং তৎ- 
পরে তোমার দেহ-বিনিঃ্যত ক্ুধিরধারায় 
এই সকল মিহুত রাক্ষসের তর্পণ করিয়া 
পরিতৃপ্ত হুইব। | 

রণস্থলে রাক্ষসাধিপতির হী রত 


বাক্য শ্রবণ পুর্ববক নরনাথ রামচ্জ বিল্রয়ান্তি- | |. 


ভূতহইয়! সহাস্য বনে কছিলেন, নিশাচর ! |. 
যুদ্ধে বিজয় লাভ হইলে তোমার এই কল | | 
বাক্য শোভা পাইত; কিন্ত তুমি প্রাতাক্ষ 
করিলে, তোমায় সমক্ষেই' জানি পাবার, | 






- টু ঢা ঠা 
্ শনি 1 না বি ঃ ” 
নি 88878 ১ ই 15১05572052. ছে 
[1১08 ৫ | ন্ট 4 
কি ৫০ রে 
1 ভন ক তন এত পট জিত ? রর 
মু ই ,। 
* 






রী শালী; সকলেই দ্েেবতাদিগের নিকট বর ও 


| দিব্য অস্ত্রশস্ত্র লাভ করিয়াছিল ; এবং সক" 


1 লেই ক্রোধভরে প্রাণপণে যুদ্ধে প্রবৃত্ত হইয়া- 
ছিল; তথাপি তোমার সমক্ষেই আমি ই 
দ্বের সকলকেই নিপাত করিয়াছি। রে ব্রক্ষ- 
ঘ্াতিন রাক্ষসাধম ! "আর বৃথা আত্মঙ্লাঘা 
করিবারই বা প্রয়োজন কি? তোমার যতদুর 
শক্তি, যতদুর বীর্য; প্রকাধা কর, বিলম্ব 
করিবার প্রয়োজন নাই। এখনই অর্াচন্দ্র 
বাণ ছার আমি সমুজ্ত্বল-কুগডুল-বিভৃষিত 
শিরজ্জ্াণ-মঙ্ডিত তোমার এ মস্তক ছেদন 
করিয়! সমুজ্ছবল গ্রহের ন্যায় পাতিত করিব । 
_ স্বামচন্দ্রের বাক্য শ্রবণ করিয়া খর-পরা- 
ক্রম খরের লোচনযুগল রক্তবর্ণ হইয়া উঠিল; 
সে যেন কোপে প্রস্বলিত হইয়াই পুনর্ববার 
কছিল, রাম ! আহি তোমাকেও জানি, লক্ষমণ- 
কেও জানি, তোমার পিতা রাজ। দশরথকে ও 
জানি; তোমরাও আমাকে বিলক্ষণ পরি- 
জ্ঞাত আছ। নরাধম! আমি এই গদ] 
নিক্ষেপ করিলাম, যদ্দধি শক্তি থাকে, রি 
ভীম বেগ ধারণ কর। 

এই কথা বলিয়াই খর নিরতিশয় 'জুদ্ধ 
হইয়া রামচন্দ্রের প্রতি সেই পরস্থলিত- 
বন্জ-সদৃলী কনক-বলক্'বেছিত। হৃমহতী দা 
] | নিক্ষেপ করিল। মছাভীষপ মহাগদ। উদ্ধার 
| ন্যায় প্রস্থলিত হইয়। পার্থদিত বৃক্ষ ও গুম 
|. বমুজায় তপানাৎ কয়িতে করিতে রামানিযুখে 


ঘর গন ঝারিতে লাগিব। এইসব? গা খ্য়র 


পুর্ববক তাহাকে উহা, প্রধান করিয়াছিলেন 7] 
কালদণ্ড স্বরূপ এঁ গদা আগ্নমন করিতেছে | 
দেখিয়া রাজে্জ রামচন্দ্র ব্যাকুলিত হৃদয়ে: 
চিস্তা করিতে লাগিলেন যে, রাক্ষসের এই | 
দিব্য গদার বেগ অনিবার্ধ্য; সাযান্য-বাণ- 
বেগে এই গরদা নিবারণ করা যাইতে পারিবে 
না। ইহার নিবারণের নিমিত্ত আমায় মহা" 
বেগ-সম্পন্ন দিব্য আগেয়ানত নিক্ষেপ করিতে 
হইল। 

গদা-নিবারণ-বিষয়ে এইরূপ স্থির করিয়] 
রঘুনন্দন রামচন্দ্র আশীবিষ-সদৃশ পাবক্প্রতিম 
দিব্য আগ্নেয়াস্ত্র গ্রহণ পূর্বক নিক্ষেপ করি- 


| লেন॥ সেই মহতী গদ! আকাশ-পথে বেগে 
'আসিতেছিল, অগ্নি-সমতুল্য এই আগ্নেয়াস্ত্র 


প্রতিহত হইয়া! তাহ! আকাশ-পথেই বারং- 
বার পরিভ্রমণ করিতে লাগিল। 

এইরূপে মহাতেজ। রামচন্দ্র আগ্রেয়াস্ত 
দ্বারা রণম্থলে আপতভ্তী কালপাশ-মদৃশী 
সেই স্থমহতী গদ! ছিন্নভিন্ন করিয়া ফেলি- 
লেন। আগ্নেয়ান্ত্র, দিব্য গদা প্রতিসংহার 
রুরিয়াই আকাশ-পথে প্রত্যাগমন করিতে. | 
লাগিল, তাহাতে দশদিকে ভীষণ ভুতাশন | 
্রস্থলিত হুইয়া উঠিল; সহজ সহজ অগ্নি" 
শিখা-সমূহে আকাশ-মগুল পরিব্যাপ্ত হইল]. 
রাক্ষসের ভীষণ গদাও হতপ্রভ. ও ব্গিণ 0. 


| হইয়া পৃথিবীতলে নিপছিত হইল । : | 


. প্রলয্বনকালে : 'শ্ীপ্যযান কেতু,. কর্তৃক ও 
আক্রান্ত, নার্্ানক্ষত্র-সহকৃত বিমল ক্রম! 
যেরূপ বিশর্ণ হইয়া ভৃতলে পতিত হলে, 


ৃ তির | সেইরূপ বিদ্যমান সঙ্গে দগ্ধ বিশ্ব 





0 


1 ভূষণ হুতাশনকল্প সেই রাক্ষসী গদাও বিধ্বস্তা 
হইয়! পৃষ্ঠে নিপতিত হইল। 
কুবের-প্রদত্তা' মহতী গদা আগ্নেয়াস্ত্ে 
বিনষ্ট" হইল দেখিয়া রামচন্দ্র নিরতিশয় 
আনন্দিত হইলেন, এবং বুঝিলেন, খর 
তাহার আয়ত হইয়াছে ; রাক্ষসও বুবিতে 
পারিল ষে, আমি অদ্য রণস্থলে প্রাণশৃন্য 
হুইয়! শয়ন করিয়াছি । 
অনস্তর পরম-তেজন্বী শত্র-নিসুদ্ন রঘু- 
| নন্দন রামচন্দ্র বুতর কঠোর বাক্যে খরকে 
ভঙ্ুসনা করিতে লাগিলেন; তিনি কহিলেন, 
রাক্ষদাধম! তুমি যে আমাকে বিনাশ করি- 
বার অভিপ্রায়ে আত্মষ্লীঘ! করিয়া বলেয়া- 


ছিলে, যুদ্ধে তোমার রক্তপান করিব; সে' 


[1 কথ! কোথায় রহিল! তোমার সেই মহতী 
(| গর্দা আমার এক বাঁণেই দগ্ধ, ভন্দীূত ও 
বিশীর্ণ হইয়া! ভূতলে পতিত হইয়াছে ।-- 
তুমি যাহায় বলে বিশ্বাস করিয়া এ পর্যাস্ত 
বিবিধ বাক্যে আত্মশ্লীঘা করিয়াছিলে; এই 
| দেখ, সেই গদ! এক বাণেই বিশীর্ণ অবশ্থায় 
ভূমিপতিত হইয়! তোমার সে বিশ্বাস বিদূরিত 
করিল। রে ব্রাক্ষমাধম! এই ত তোমার 
বল-সর্ববন্থ প্রদর্শন করিলে ! তূমি যে বলিয়া- 
ছিলে, আমি এখনই নিহত রাক্ষসদিগের 
| স্ত্রীপুত্রাদির অশ্রু” মাঙ্জন করিব; তোমার 
সে প্রতিজ্ঞা, সে কথাই বা কোথায় রহিল! 
| তুমি বীচ, নীচপ্রককতি ও মিথ্যাবাদী; তোমার 


জীবন রক্ষা করিতে আমি. ইচ্ছুক নহি, 
আর. একবার সুদ্ধোদুযোগ কর; গরুড় 


1৮১ 'অস্থত' হরণ, করিয়াছিল, আমিও 


সেইরূপ তোমার প্রাণ হরণ করিব; তুমি 
নীচ, ছুঈ-ন্থভাঁব এবং "সদাচার-দ্বেধী। তুমি 
আজি আমার ধাঁণে বিদীর্ণ হইলে এই পৃথি- 
বীই তোমার কণ্ঠ-বিনিংস্থত ফেন-বুদ্বুদ- 
ভূষিত শৌণিত পান করিবে। তুমি ধূলি- 


ধূনরিত শরীরে ব্াহুছয় প্রসারণ পূর্ব্বক, 


সদুর্লভা বল্লভা কামিনীর ন্যায় মেদিনীকে 
আলিঙ্গন করিয়। নিদ্রা যাইবে । 

রে মাংসাদ! তুমি মুনিজনের কণ্টক ; 
আঁজি তুমি আমার হস্তে নিহত হইয়] অনস্ত 
নিদ্রায় শয়ন করিয়াছ প্রচার হইলে সমস্ত 
ঘগুকারণ্যই নিরাশ্রয় নিরীহ মুনিদিগের 
আশ্রয়-্থান হইবে । আমার বাণবলে জন- 
স্থান হইতে ছুরাচার রাক্ষসের বাস উচ্ছিন্ন 
হইলে, মুনিজন নির্ভয়ে সর্ববন্র বিচরণ করি- 
বেন। আজি লোক-ছয়ঙ্করী রাক্ষদী সকলও 
পতিপুত্র প্রভৃতি বন্ধুবান্ধবের বিনাশ জন্য 
শোকার্ত ও ছুঃখিত হুইয়! ক্রন্দন করিতে 
করিতে আমার ভয়ে জনন্থান হইতে পলা- 
য়ন করিবে । তুমি যেমন - নীচ-কুলজাত ও 
নীচ-প্রকৃতি, তোার় পত্বী সকলও সেই 
রূপ নীচ-কুল-জাতা ও নীচ-প্রকৃতি, সন্দেহ | | 
নাই; অদ্য তাহাদিখের সর্বপ্রকার এছিক | | 
সুখই নট হইল; এখনই তাহারা শোক- 


রসের আন্বাদ গ্রহণ করিবে। রে ব্রান্ষণ- | |' 
কণ্টক! তোমার ভয়ে খধিদিখের যে অপার | 

খে জন্মিয়াছে, আজি আমি তাহার মুলোৎ- | |. 
পাটন করিব। রে নিষ্ঠুর-্বভাৰ ছু্টদ্বন !. ]. 
আজি ভুমি জীবন লইয়া সামা, হ্ত'হইতে ||. 
পলায়ন করিতে । পারিনা” সুমি পূ 











৮ ঃ 


। 0 





. যাহাদের জন্য মভয়ে অগ্নিতে আহুতি প্রদান 
| করেন, পরম সৌভাগ্য যে, আর্জি সেই সকল 
মুনিকণ্টক যুদ্ধে আঁমার বাণে এই নিহত 
হইয়া অধর্মের ফললাভ. করিয়াছে । রে 
ব্রাহ্মণ-ছেধিন অহাঁপাপ-কারিন ক্রুরাত্মবন ধর্ণম- 
ত্যাগগিন! তুমিও অবিলম্বেই আত্ম-কর্থের 
অনুরূপ এইরূপ ফলপ্রাপ্ত হইবে। 

রণস্থলে রামচন্দ্র ক্রোধৃভরে এইরূপ 
বলিলে রাক্ষস খর কুপিত হইয়!পরুষ বাক্যে 
তাহাকে ভর্তদন। করিতে আরম্ত করিল ও 
কহিল, রাম! তুমি নিতা স্তই গর্ববান্ধ হইয়াছ; 
সম্মুখে তোমার মহাঁভয় উপস্থিত, তথাপি 
তোমার চেতন! নাই।--তুমি কাল-পাশে 
সংযত হইয়! বক্তব্য অবস্তব্য কিছুই স্থির 
করিতে পারিতেছ ন1।' যে সকল ব্যক্তি 
তোমার ন্যায় কাল-পাশে বদ্ধ হয়, তাঁহা- 
দিগের কিছুমাত্র কর্তব্যাকর্তব্য-বিবেচনার 
শক্তি থাকে ন1; হুতরাং তাঁহার কার্য্যাকা্ধ্য 
স্থির করিতেও সমর্থ হয় না। তুমি নির্বেবোধ, 
সেই জন্যই আমাকে নিরস্ত্র বোধ করিতেছ; 
| কিন্ত তুমি জান না যে, আমি এই বৃক্ষ- 
পর্বত-পরিপুরিত সিংহ-সর্পাদি-পশু-ৃয়িষ্ঠ 
সমগ্র কাননকে ই অস্ত্র ্বরূপে ব্যবহার করিতে 
পারি! এই দেখ, শৈল উৎপাটন ক 
বেগে নিক্ষেপ করিয়া তোমার জীবন মংহার 
'করিতেছি। 


' এই বলিয়! খর. নিতান্ত জু্ধহইয়া জুটি 


1]. বন্ধন পূর্বক অস্ত্রের জন্য. রণস্থলের চতুর্দিক 





| নিক্ষণ করিতে লাগিল দেখিল, নিকটে 
পর হাশান ক্ষ রহিয়াছে । নিশাচর বাহু 





দ্বয়ে, এ বৃক্ষ উৎপাটন করিয়া ওষ-পুট গান র 
পূর্বক বেগে ধাবিত হইল, এবং এই যার দুষি | ও 


নিহত হইলে? এই বলিয়া মহাশব করিয়া & | | 


মহারক্ষ রামচন্দ্রের প্রতি নিক্ষেপ করিল। | 


প্রতাপশালী রামচন্দ্র বাগ'জাল বর্ষণ পূর্ববক | | 
বেগে আপতিত এ মহারৃক্ষ ছেদন পৃর্বক খরকে | | 
সংছার করিবার জন্য ক্রোধে উদ্দীপ্ত হইয়! | 

উঠিলেন। নিশাচর যত বৃক্ষ গ্রহণ করিতে | | 
লাগিল, রামচন্দ্র আনত-পর্ধব সায়ক*সমূহ দ্বার! 
তৎসমস্তই তিল তিল করিয়া ছেদন করিতে 
লাগিলেন। অগন্ত্য যে অদ্ভুত বৈষ্ণব ধর্ম প্রদান 
করিয়াছিলেন, রিপু-নিসুদন রামচন্দ্র সেই 


ধনুস্থরা পুনঃপুন বাণবর্ষণ করিয়া অধলীলা- 


ক্রমেই শিলা বৃক্ষ সমস্তই তিল তিল করিয়া 
ফেলিতে লাগিলেন। ক্রমে তাঁহার শরীর 
ঘণ্মাক্ত এবং লোচন-যুগল ক্রোধে আরক্ত 
হইয়া উঠিল। তিনি এককালে সহজ্র শরে 
খরকে বিদ্ধ করিলেন। পর্বত হইতে সহস্র 
সহত্র প্রত্রবণ-ধাঁরার ন্যায় তাহার শরীরের 
ক্ষত স্থান হইতে প্রভৃত শোঁণিত-ধার! নির্গত 


(হইতে লাগিল। এইরূপে রামচন্দ্রের বাণ- 


পাতে নিতরাং বিদ্ধ হইয়। খর একাস্ত অস্থির | 
ও রিহ্বল হুইয়1 পড়িল; তখন সে রুধিরগদ্ধে |. 
অন্ধ -ও উদ্মত্ত হইয়া বেগে তাঁহার, বিই র 
ধাবমান হইল। 21 
রুধিরাক্ত-কলেবর. নিশাচর মুখ ব্যাদান রঃ 
পূর্বক বেগে আগমন করিতেছে দেখিয়া, | | 
ক্ষিপ্র-বিক্রম রামচন্জ্র টা কত ] 
হইতে, হইতেই, ইতিপূর্বে বযংইন্ ঠা ৃ 
রকষার্থ যে বন সদৃশ বাণ প্রদান করিয়া ছিলে না. 








' রামায়ণ। 





সেই দীপ্ত-পাবক-সঙ্কাশ ভ্বলস্ত-সর্প-প্রতিম 
পঞ্চ-পর্ব-সম্পন্নপঞ্চ-পক্ষ-সংযুক্ত সরলগামী 
শর সন্ধান 'করিয়া শরাঁদন' আকর্ষণ পূর্বক 
রাক্ষসের বিনাশ জন্য নিক্ষেপ করিলেন । 
স্থপর্ণানিল-তুল্যবেগ-সম্পন্ন নির্ধাত-সম-নিম্বন 
মহাশর নিক্ষিপ্ত ও খরের বক্ষঃস্থলে পতিত 
হইয়া কার্তিক-নির্ভিন্ন .ক্রৌঞ্চ পর্বতের ন্যায় 
তাহার অস্থিসংঘ ও মর্দস্থান ভেদ করিল । 
__বজ্তরপ্রতিম এবাণ তর্ুবরোপরি পুরন্দর- 
প্রযুক্ত সাক্ষাৎ বজেরই ন্যায় প্রস্বলিত হইয়া 
রাক্ষসের উপরি পতিত হইল । খর সেই 
বাণাগ্নি দ্বারা দগ্ধ হইতে হইতে পূর্বব- 


কালে শ্বেতারণ্য-মধ্যে কুদ্র-দগ্ধ অন্ধকারের, 


ন্যায়,৩৩ বজ্জ-তাড়িত বৃত্রান্থরের ন্যায় 
সফেন-বজ-নিহত নমুচির ন্যায়,৩৪ ইন্দ্রাশনি- 
বিনিপাতিত বল-দাঁনবের ন্যায়, ভূপুষ্ঠে শয়ন 
করিল। অমনি আকাশে কলকল-শব্দ-সম্ব- 
লিত দেব-ছুন্দুভি-শব্দ ও সাধু সাধু শব্দ সমু- 
খিত হইল; এবং রণস্থলে রামচন্দ্রের মস্তকো- 
পরি দিব্য পুষ্পরৃষ্টি নিপতিত হইতে লাগিল। 
“ছরাত্ম। নিহত হইয়াছে, অহ! ! আত্ম-বল- 
বিজ্ঞাত রামচন্দ্রের কর্ম্ম কি অদ্ভুত !- বীর্য্যই 
বাকি অদ্ভূত! দেখিতেছি, সাক্ষাৎ ব্রিষ্ণুর 
ন্যায় ই্ছার ধৈর্য্য | এই প্রকার শব্দ চারি- 
দিকেই ঞ্রচত হইতে লাগিল। 





৩৩ পুরাণে প্রসিদ্ধি আছে, দেবাদিদেব মইাদেব জানিরীভীরাী 
বেতারণো অর্ষককাহুনকে বিদাশ করিরাছিলেন। | 

*৪ পুরাণে কধ্ত আছে, হয়া টি বারষকে হার শী্বনা 
সারে বয় দিয়াছিললেদ যে, পক্ষ বা আর অপঙগি ছারা তোমার মৃত 
| হইবে না। এই দিগিস দেখয়াজ ০4 তাহার 
৫ রি কিবা ও 





_ খ্মনস্তর সেই কার্য সন্দর্শন করিয়া রাজর্থি 
মহর্ষি দেবর্ধি ও ব্রহ্ষর্ষি গণ সকলে সমবেত 
হইয়া প্রস্বলিত পাবকের ন্যায় আকাঁশ হইতে 
অবতীর্ণ হইলেন ; এবং রামচন্র্রের সম্ঘর্ধনা 
করিয়া আনর্িত চিত্তে কহিলেন, 'ধর্শ্রঙ্ঞ রঘু- 
নন্দন! সৌভাগ্যক্রমেই তুমি ক্ষত্র র্্ানু- 
সারে মহোম্নতি লাঁভ করিতেছ। দেবর্ধিগণ 

যে স্বস্তি কর্ণো নিযুক্ত ছিলেন, সৌভাগ্য- 

ক্রমেই আজি তাহা সফল হইল। অতীব. 
আনন্দের বিষয় যে, আজি ব্রাঙ্মণ-কণ্টক খর 
সদলবলে তোমার হস্তে নিহত হইল। 

তোমার প্রসাদে এক্ষণে তাপসের এই 
দগুকারণ্যে নির্ভয়ে বিচরণ করিবেন। রাম! 

সৌভাগ্যক্রমেই তুমি মহাত্মা লক্ষ্মণ, সীতা ও 

এই সকল মহানুভব তাপসদ্দিগের সহিত 
পুনর্বার মিলিত হইলে । মহারাজ ! পাক- 
শাসন পুরন্দর দেবরাজ এই উদ্দেশ্য-সিদ্ধির 
জন্যই শরভঙ্গের পবিত্র আশ্রমে আগমন 
করিয়াছিলেন। খধিগণ এই সকল নিদারুণ-. 
কর্ণ নিষ্ঠুর রাক্ষসদিগের বিনাশের জন্যই 
কৌশলক্রমে তোমাকে এই প্রদেশে আঁনয়ন 
করিয়াছেন। দশরখ-নন্দন! তুমি আমাদিগের 
সেই কার্য সাধন করিলে । এক্ষণে সুনিগণ 
দণ্ডকারণ্য-মধ্যে নিশ্চিন্ত মনে ধন্দমাচরণ 
করিতে পারিবেন। রাত্বব ! এ দেখ, দেব 
ন্ধবর্ষ সিদ্ধ ও পরমর্ষিগণ আকাশে বস্থিতি 
করিয়া জয় শব্দ ও আপর্বাদ পুরঃলর তোথার 

স্ততিগান করিতেছেন। বেদবিৎ'ভেষ্ঠ জঙ্গাও | 
দেবগণ- লমভিব্যাহারে - ধিষানে অবস্থিতি. 
বা 0 তোমার রি ইরা করিয়া 









৬ আলিঙ্গন করিলেন । ূ 
এএইন্ধপে মহারণে, বিপক্ষ-পক্ষ-বিমর্দক 
]. চপ রামচন্দ্র: সমাগত: মুনিণকে 
ক শান [ক ঈশা রি 


অরগ্যকাও | 


' করিয়া ' দেবলোক-ম্থিত দেবরাজের ন্যায় 


তোমার প্রশংসা করিতেছেন। প্রমথগণ- 
পরিস্বৃত বিমানস্থিত মহাদেবও এ তুষ্ট হইয়া 
জয়-শব্দে তোমার সন্বর্ধন! করিতেছেন। 
ধর্মম-বৎসল মুনিগণের ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়। ধর্্মাত্ম! রামচন্দ্র দুরহ্থিত বিমানারূঢ় 
দ্বেবগণকে দর্শন পূর্বক নমস্কার করিলেন। 


এই সময় মহাবীর লক্ষণ সীতা সমভিব্যাহারে 


গিরি-গুহা হইতে বহির্গত হইয়া আশ্রমে 
গ্রত্যাগমন করিলেন। রামচন্দ্রও রাক্ষন 
খরকে সংহার. পূর্বক মহর্ষিগণ কর্তৃক সৎকৃত 
হুইয়! আশ্রমে পুনঃপ্রবিষউ হইলেন। তখন 
লক্ষমণ তাহাকে প্রণাম করিলেন ; এবং জনক- 
নন্দিনী সীতাও, রামচন্দ্র রাক্ষস সংহার পূর্বক 
মহর্ষিগণের প্রীতিভাজন হুইয়াছেন দেখিয়া, 
যার পর নাই শ্রীতি-প্রফুল্ল হৃদয়ে ভর্তীকে 
আলিঙ্গন করিলেন, এবং কহিলেন, আর্ধ্য- 
পুত্র! ভাগ্যক্রমেই আজি আপনি মুনিজনের 
| চিরশত্র খর রাক্ষসের প্রাণ বিনাশ করিয়! 
প্রতিজ্ঞ! সত্য ও সফল করিলেন । জিতেক্দ্িয় 
মুনিদিগের কণ্টক নাশ হইল; এক্ষণে তাহার] 
এই বনমধ্যে আপনকার বাহুবল আশ্রয় করিয়! 
নিরুদেগে ধর্দমীচরণ করিবেন । 

এই কথ! বলিতে বলিতে জনক-নন্দিনীর 
বদন-কমল আনন্দে অধিকতর প্রফুল্ল হইয়া 
উঠিল। তিনি তখন রাক্ষস-কুল-প্রমাথী প্রমু- 
দিত-মহাত্মযুনিগণ কর্তৃক ভূয়মান রামচন্দ্রকে 


ধস 


শোভা পাইতে লাগিলেন।, 

অনস্তর প্রহ্থষীস্তঃকরণ রামচ্দর ও লক্ষ . 
মুগচারু-লোচন! সীতাকে আশ্বাস প্রদান 
পূর্ববক চতুর্দিক হইতে সমাগত খধিগণ কর্তৃক ' 
সভাজিত হইয়] প্রমুদিত হৃদয়ে সেই আশ্র- 
মেই অবস্থিতি করিতে লাগিলেন 1৩৫% 


ষট্ত্রিংশ সর্থ । 


রাবণ-বর্ণন। 
এদিকে শূর্পণথা যখন দেখিল? রামচন্দ্র 


'মানুষ,পদাতি ও একাকী হইয়াও চতুর্দশ সহত্র 


রাক্ষপকে বিনাশ করিলেন; খর, ত্রিশিরা এবং 
দৃূষণও তাহার হস্তে নিপাতিত হইল ;--রাম- 
চন্দ্র অন্যের হুর অদ্ভুত কাধ্য সাধন করি- 
লেন; তখন সে নিতাস্ত ভীত, উদ্িপ্ন ওব্যাকুল 
হইয়া রাবণ-পাঁলিতা লঙ্কায় উপস্থিত হইল। 
দেখিল, লোঁকরাবণ রাবণ দ্রেবগণের সমভি- 


” এই স্থলে পাশ্চাত্য রামারণে “রাবণের লক্ষাগমন” নামে একটি 
অতিরিক্ত সর্গ আছে। তাহাতে ভগ্ন পাইক অকল্পন ও রাষণের 
কথোপকথন, তাহার পরামর্পানুমারে সীতা-হয়ণ-বিষয়ে সাহাযা', 
প্রার্থনায় রাবণের মারীচের নিকট গমন, এবং স্কামের সহিত বিরোধ 
করিতে মারীচের নিষেখাসসারে রাবণের লঙ্কা প্রতিগষন বর্ণিত | 
আছে। এ সর্গটি যে প্রক্ষিণ, পূর্বাপর পাঠ করিলে তাহাতে 
কিঞিম্মাত্রও সংশয় থাকে ন!। রামারণের টীকাকারদিগের হতেও. 


উহা পরক্ষিও। বাস্তবিকও & বর্গ পরিত্যাগ দা করিলে. পরপর! 


সমন্বয় থাকে ন| এবং সংলগও হয় না.। এই জন্য জামরাও এগ্ঠলে 


[| ও সর্দের অনুবাদ করিয়া দিলাম না; কৌতুহলী পাঠকখগের কৌতু, 


হল পরিতৃপ্তিয় দিষিত্ আহ সমাধির পরে উমাবির বখাহথাদে গু 
বাদ কা দা সাধ রিল): 4 





1৮ 


ব্যাছারে পুরদ্দরের ন্যায়, মন্ত্রিগণ ' সমভি- 
ব্যাহারে বিমান-গৃঁছের উপরি তলে উপবেশন 
করিয়া! আঁছেন। তীহার কাঞ্চনময় দিব্য 
আন সূর্য্যের ন্যায় প্রভ। বিস্তার করিতেছে; 
তিনি এ আমনে,উপবেশন করিয়া স্ববেদী” 
শ্ছিত ভ্বলস্ত ছুতাশনের ন্যায় প্রকাশ পাইতে- 
ছেন। তাঁছার দর্শ বদন ; বিংশতি বাঁছ) 
এবং পরিচ্ছদ দেখিতে অতীব হ্ৃন্দর.। তীহার 
লোচন সকল রক্তবর্ণ;* বক্ষঃচ্ছল বিশাল ; 
এবং শরীরে রাজ-লক্ষণ সকল লক্ষিত হুই- 
তেছে। 'তাহার কান্তি স্সিগ্ধ-জীমৃত-সঙ্কাশ ; 
ভূষণ সকল তগু-কাঞ্চন-নির্িত ; বাহু স্্গ- 
চিত; দঙ্গন শ্বেতবর্ণ; মুখমণ্ডল প্রকাণ্ড; 


এবং আকার পর্ধবত-প্রতিম। তিনি মহা- 


বীর; তিনি যুদ্ধে, মহাবল দেব দানব যক্ষ 
ও ধষি গণেরও অজেয়; তাহাকে দেখিলে 
বোধ হয়, যেন সাক্ষাৎ কৃতান্ত যুখ ব্যাদান 
করিয়া! রহিয়াছেন। তিনি কতবার দেবান্ুর- 
সংখায়ে বজ্র দ্বার আহত হইয়াছিলেন, 
স্বতরাং গাত্রে বজ্-ক্ষতের চিহুও রহিয়াছে ; 
এরাবতের দস্তাঘাত এবং বিষ্ণর চক্র নিপা- 
তের চিহ্ন সকলও লক্ষিত হইতেছে; তাহার 
সর্ববাঙ্গই দেবগণের সমগ্র অস্ত্রাধাতের চিত্তে 
পরিচিন্রিত।, তিনি মহাশুর, মহাবলশালী, 
এবং ক্ষিপ্রকর্্া | 'তিনি আক্ষোভ্য সাগরকেও 
বিজ্কাস্ত যোদ্ধাদ্িগকেও বিষর্দিত করিছে 


পারেন। ধর্তের উচ্ছেদ এবং. পরদার-হরণ 


করাই তাঁহার হাব যুদ্ধে কি দৈত্যগ্ণ 
কি দানবগণ। কি ই, কেছই ভায়া 


সম্মুখে অবস্থিতি করিতে. সমর্থ হয় না) 
তিনি মহারথ, এরং সকল অস্ত্রই প্রয়োগ 
করিতে পারেন । 

পুরাকালে যিনি ভোগবতীতে গমন র্ববক 
বান্থকিকে পরাজয় করিয়] তক্ষকের প্রেয়সী 
ভার্ষ্যা হরণ করিয়াছিলেন ; ধিনি সংগ্রামে 
বিক্রম প্রকাশ পূর্ববক যক্ষরাঁজ কুবেরকে জয় 
করিয়া পর্ব্বত-শ্রেষ্ঠ কৈলাল অধিকার ও 
তাহার কামচারী পুষ্পক বিমান অপহরণ 
করিয়াছিলেন; এবং যিনি ক্রোধভরে বাহুবলে 
বিবিধ প্রাসাদ ও পাদপ শ্রেণী বিচিন্রিত নানা- 
সবগ-পক্ষি-সমাকুল দিব্য চৈত্ররথ' কানন, এ 
কানন-মধ্যস্থ নলিনী নামক সরোধর, নন্দন- 
বন ও দেবগণের অন্যান্য উপবন সমস্ত ভগ্ন 
করিয়াছিলেন; যাহার আকৃতি পর্বতের 
ন্যায় প্রকাণ্ড ; যে পরস্তপ মহাবীর উদয়ো- 
ম্মুখ চন্দ্র সূর্ধ্যকেও বাহু দ্বার! নিবারণ করিতে 
পারেন; যিনি গোকর্ণ তীর্ঘের মহারণ্যে 
পঞ্চারি-মধ্যে উর্ধাপাদে দশ সহস্র বৎসর 
তপস্যা করিয়াছিলেন) ব্রদ্ধা অতিব্যস্ত 
হইয়া পুনঃপুন আগমন পৃর্ববক বর প্রার্থনা! |. 
করিতে আদেশ করিলে যিনি তাহার নিকট 
ইচ্ছানুরূপ কূপ ধারণ করিবার ক্ষমতা! গ্রহণ 
করিয়াছিলেন; যে বীর্ধ্যশালী রাক্ষমরাজ 
নবোদিত-ইন্দু-কলা-সদৃশ-দস্তরাজি-বিরাজিত 
ভাক্করপ্রভ দশ যুণ্ড অকাতরে ছেদন করিয়া |. 
্রহ্মাকে উপহার দিয়াছিলেন) সক্রাহ্মগগণণ |. 
যজ্ঞচ্ছলে মন্ত্রপুত স্ব হো করিতেন শরবত 
হইলে, যিনি, কতবার. বলপুরধ্বক লোমরল | 
অপহরণ .বািরাছের+ টি মগগরীসধ্যে |. 





 অরখাকাণড। 


| 1 দিধাকর ভয় প্রযুক্ত নিজ কিরণ-জাল সঙ্কোচ 
করিয়া আকাশ গথে বিচরণ করেন; যিনি 
[ পবিত্র যজ্ঞের হস্তা, জ্ুরস্বভাঁব, ত্রাঙ্গণঘাতী, 
পাপকর্থা, নিষ্ঠুর, নির্দয় এবং নিয়ত জীবগণের 
অনিষ্ট-সাধনে নিরত ; কেবল হীনবল মানুষ 
ব্যতীত কি দেব, কফি দানব, কি যক্ষ, কি 
পিশাচ, কি নাগ, কি রাক্ষস, অন্য কাহারও 
হইতে ফাহার যুদ্ধে মৃত্যু-ভয়ু নাই; যিনি 
ভ্রিলোকেরই ত্রাস-জনক; ফাহাকে দর্শন 
করিলে প্রাণিমান্রই ভীত হয়; প্রদীপ্ত- 
বিশীল-লোচনা অকুণ্ঠভাঁষিণী ছিন্ন-কর্ণ- 
মাপিকা ভয়-বিহ্বলা বিষপ্রবদনা শূর্পণখা! 
সেই মহাবল রাক্ষস-রাজ ভ্রাতাকে দর্শন 
করিয়াই ক্রোধভরে সমীপবর্তা হইয়া! বলিতে 
আরম্ভ করিল। ? 


সপ্তত্রিৎশ সর্গ। 


রাবণোন্দীপন। ৃ 
ছুঃখ-ভাঁব-সম্পন্না শূর্পশখা' জুদ্ধ হইয়া 


অমাত্যগণের সমক্ষেই লোক-রাবণ রাবণকে | 
পরুষ বাক্যে কছিতে লাগিল, লঙ্কেশ্বর ! 


| তোমাকে দমন: করিবার কেহই নাই; 


ৃ হ্কতরাং তুমি ্বচ্ছাচারী হইয়া সদাসর্বদা | 
কাধ-ভোগেই উদ্মত্ত রহিয়াছঠ সেই জন্যই, 


| তোমার জানা উচিত হইলেও, জানিতেছ না 


[| বে, সম্্রতি মহাবিপদ উপস্থিত । যে রাজা 
গা ও লুবস্বতাব; হিনি নিয়ত গ্রাস | এতাদূলি | 
রঘতা ও অজ্ঞানভা কেম? হন শানে: 


|. ধ-সন্তোগেই কাক থাকেন প্রজাগণ 


৮১. 


শশানাির ম্যায় তীহাঁকে দ্বণা- করিক় | 
খাকে। যেরাজা স্বয়ং উদ্যোগী হইয়া 
যথাসময়ে কর্তব্য কার্ষ্যের অনুষ্ঠান মা]. 
করেন; তাহার কাধ্যসিদ্ধি হয় না, রাজ্যভ্রংশ ; 

হয়, এবং অবশেষে তাহাকেও বিনষ্ট হইতে |. 
হয়। যাহার চর নিযুক্ত নাই ; যিনি অ্রষ্টা- | 
চার; যিনি প্রয়োজন হইলেও প্রজাদিগকে 1 
দর্শন দান করেন না; অবশ হইয়া! নির- 
স্তর সথ সম্ভোগেই' আসক্ত থাকেন; হস্তী 
যেরূপ দূর হইতেই নদী-পঙ্ক পরিহার করে, 
লোকেও সেইরূপ তাহাকে পরিত্যাগ 
করিয়া থাকে। ইন্জ্িয়-বশীভৃত হইয়। যে 


_সকল,ভূপতি বিষয় রক্ষ! করিতে ন পারেন, | 
সাগর-নিষগ্র পর্বতের ন্যায় তাহাদিগের 


উন্নতি দৃষ্ট হয় না। মহাঁবল গন্ধর্ব ও দানব 
গণের সহিত যে সকল রজার বিরোধ, চার 
নিযুক্ত ন! রাখিলে তাঁহারা কিরূপে নিরা- 
পদে থাকিতে পারেন ! 
রাক্ষপরাজ ! তুমি বালক-স্বভাঁব ও বুদ্ধি- | 
হীন; তুমি জ্ঞাতব্য বিষয় অবগত নহ; তবে কি. 
করিয়া রাজত্ব করিবে! ভ্রেলোক্য-বিজয়িন ! 
যে সকল রাজার কাম, ক্রোধ এবং নীতি 


বশীতুত নহে; সাধারণ ব্যক্তিদিগের সহিত | | 


তাহাদের প্রভেদ কি? নৃপতিগণ চার দ্বারা] 
দুরস্থিত সমস্ত ঘটনাই ধর্শন করেন ;*এই | | 


জন্যই তাহারা চার-চচ্ষু ধলিয়। কথিত হই 11 


থাকেন। কিন্তু দেখিতেছি তোমার চার মিধুক্ত | | 
নাই? বোধ হয়, তোমার মজিরও নিতান্ত | | 





1৮২. 








না যে, সমস্ত জমস্থাঁন উৎসঙ্গ হইয়াছে! খর 
ও দূষণ নিহত হইয়া শর-নিপীড়িত কলেবরে 
যুদ্ধ- ভূমিতে শয়ন করিয়া আছে! মানুষ পদা- 
তিক প্লাম একাকী দীপ্ততেজা চতুর্দশ সহত্র 
রাক্ষসকে বিনাশ, খধিদিগকে অভয় দান, 
দগ্ডক বনের ভয় দুর, এবং সমস্ত জনস্থান ধ্বংস 
করিয়া! অঙ্ুত কর্ম সাধন করিয়াছে! কিন্তু 
রাবণ! তুমি লুব্ধ-ম্বভাব; তুমি ইন্দ্রিয়পরতন্ত্র 
হইয়া বিষয়-ভোগেই উদ্মপ্ত রহিয়াছ; তোমার 
নিজ অধিকার-মধ্যেই এই ঘোর বিপদ উপ- 
শ্িত ;'কিস্ত তুমি ইহার বিন্দুবিসর্গও অবগত 
নহ। যে রাজা ক্রোধন-স্বভাব, ক্রুর-প্রকৃতি, 
কার্যে অমনোযোগী, এবং অহঙ্কৃত;, যিনি 


দাঁনাদি দ্বার! স্বপক্ষদিগকে সন্তষ্ট না রাখেন ; 
বিপতকালে ভাহাকে সকল ব্যক্তিই পরি- 


ত্যাগ করে। অহঙ্কারী, কার্য্যে অমনোযোগী, 
আত্মক্লীঘী, শঠ ও তুদ্ধ-্বভাঁব নৃপতির 
বিপদ উপস্থিত হইলে স্বপক্ষীয়েরাঁও তাঁহার 
অনিষ্ট করে। তুমিও কর্তব্য কার্য্য সম্পা- 
দন করিতেছ না; এতদুর ভয় উপস্থিত, 


তথাপি ভীত হুইতেছ না; স্থতরাং তুমি 





'বিলক্েই রাজ্যতরষ্ট ও ছুর্দশাগ্রস্ত হইয়া 
ভূণের তুল্য মানহীন হইবে। শুষ্ক কুষ্ঠ, 
কি পাংশড বা লোষ্ট্রেও বরং কাঁধ্য হয়.) 
কিন্তু রাজ্যভ্রষ্ট “রাজা দ্বারা কোন কাধধ্যই 


সিদ্ধ হয় না। রাজ্যভষ্ট রাজ! পুরাতন.ব্ত্র 


বা নির্ধাল্যোজ্বিত, মাল্যের সমান ; শক্তি 


থাকিতেও পুরুারথ, লাধন করিতে সমর্থ, 
| হয়েন না) যে রাঁজা ইন্ডরিয়-বিজী,, ধর্মালীঙ) 
| সতত. কর্তব্য কার্ধ্ে সাবধান, এবং সর্ব. 





ও ক্কৃতজ্ঞ; তিনিই দীর্ঘ কাল রাজ্য ভোগ, 
করিতে পারেন। চর্শচঙ্গে নিদ্রিত হইয়াও 
যে নরপতি নীতি-চক্ষে অর্ববদ! জাগরিত 
থাকেন, এবং ধাহার ক্রোধ বা প্রসাদেক়্ ফল, 
প্রত্যক্ষ লক্ষিত হয়, তিনিই প্রশংসনীয় । 
কিন্ত রাবণ! তুমি ুর্বুদ্ধি, এই সমুদয় রাজ- 
গুণের কোন গুণই তোমাতে নাই; কারণ 
রাক্ষসগণের এতাদৃশ হত্যাকাণ্ডের বিন্দুবিস- 
গও তুমি অবগত নহ। ভুমি শত্রুকে উপেক্ষা 
কর; রাজকার্ষ্যে তোমার মনোযোগ নাই; 
দেশ কাল বিবেচনা করিয়া! কার্ধ্য করিবারও 
তোমার ক্ষমতা নাই; আপনার বা পরের 
গুণদোষ দর্শনেও তোমার বুদ্ধি নিযুক্ত নহে; 
তবে কি করিয়! তুমি রাক্ষসগণের উপর দীর্ঘ- 
কাল রাজত্ব করিতে পারিবে! 

অতুল-এশবরধ্যশালী,. মহাবল, মহাগর্বব, 
নিশাচর-রাজ রাবণ শূর্পণখার মুখে শ্বদোষ- 
কীর্তন শ্রবণ পূর্বক অনেক ক্ষণ পর্য্যন্ত 
তত্তদৃবিষয়ে পর্যযালোচন! ও ৪ করিতে 
লাগিলেন। 


অধত্রিংশ সর্গ। 


চি 





শৃ্পপখা-বাক্য। ছি 

ব্াকষণী শূর্পণখা জুদ্ধ হইয়া -অনাত্যগপ- [1 
মণ তাপ বাক্য তরকারি | 
রাবণ রুপিত হয় কহিলেন। রাঁধ-কে? |. 
পরাজম কিরূপ ? রং ্ প্রকার? রব 4 






গ্যকাওড। 


[সে -হছুর্গম দণ্ডক বনেই বাঁ.কি জন্য আঁগ- 


মন করিয়াছে? তাহার অস্ত্রশস্ত্রই বাকি 
প্রকার যে, সে যুদ্ধে সমস্ত রাক্ষসগণ, 


খর, দণ এবং বিনা সংহার করি- 


যাছে ? 

রাক্ষস-রাঁজের ঈদ বাক্য শ্রবণ করিয়। 
রাক্ষসী ক্রোধে পরিপূর্ণ হ্‌ইয়া যথাতত্ব কহিতে 
আরম্তকরিল। সে কহিল, রায় দশরথের পুত্র; 
সে কৃষ্তীজিন পরিধান করিয়। আছে; তাহার 


বাঁছু আজান্ু-লম্ষিত ; চক্ষু আঁকর্ণবশ্রাত্ত ; 


রূপ কন্দর্পের তুল্য; সে যুদ্ধে ইন্দ্র-ধনু-সদৃশ 
ন্ববর্ণবলয়-বেছিত মহাধন্তু আকর্ষণ করিয়া 
মহাঁবিষ-সর্প-সঙ্কাশ সমুজ্ছল নাঁরাঁচ সকল 
নিক্ষেপ করে । সমরে সেই মহাবল যে কখন 
ভীষণ শর সকল গ্রহণ, কখন ক্ষেপণ, কখন 
বা শরাঁসন আকর্ষণ করে, আমি তাহার কিছুই 


লক্ষ্য করিতে পাঁরি নাই । কেবল দেখিয়াছি, 


করকা বর্ষণ দ্বারা দেবরাজ যেমন স্পুষ্ট শস্য 
সমূহ নাশ করেন, শরজাঁল বর্ষণ করিয়া রাঁমও 
তেমনি রাক্ষনদিগকে বিনাশ করিতেছে। 
পদাতি রাম একাকী তীক্ষ তীক্ষ শর বর্ষণ 
দ্বারা ভীমকর্ণা। চতুর্দশ সহত্র রাক্ষস, এবং 
খর ও দুষণকে সার্দ মুহূর্তমধ্যেই সংহার করি- 


| যাছে; খবিদিগকে অভয় দাঁন, এবং দগুকাঁ- 
| রণ্যের ভয়দূরও করিয়াছে । একমাত্র আমিই 


| ক্কেখল অতি কনে জীবন লাভ. করিয়াছি; 


[স্ত্রীলোক বলিয়া বয়! করিয়া মে আমার 
গা কর্ণ ছেদন করিয়া আমাকে সি 
1 গিক্কাছে) আমাকে ' অপমান:করিয়া সে র্‌ ৰ 
] ; ডাহা: উপযুক্ত স্বামী 1 ভাহার' জবর-খল 


শত করম মপান কথিযাছে। 


লক্্যণ নামে রামের এক রাত! আছে; | 
সেওরামের সমান গুণবান,বীরযযবান ও নুলক্ষণ- |. 
সম্পক্ন; তাহারও ক্রোধ অতিভীষণ ) সমরে |. 
তাহাকেও জয় করা ছুঃসাধ্য; সেও বীর্ধ্বান, | 
বিক্রমশালী, বলবান ওনির্পীকচিত্ত। শক্রজয় |. 
করিতে তাহারওক্ষমতা আছে । রামে তাহার 
অচলা ভক্তি ও অনুরাগ । সে রাঁমের দক্ষিণ |. 
বাু। অধিক কি, সে রামের বহিশ্চর প্রাণ। |. 

রামের এক প্রেয়সী ধর্মপত্বীও আছে; 
তাহার নাম সীতা । যশম্থিনী সীতা নিয়ত 
স্বামীর হিতসাঁধনে নিরতা। তাহার লোচন 
আকর্ণ-বিশ্রান্ত, বদন পর্ণচন্দ্-সদৃশ, এবং কেশ- 
পাঁশ, নাঁসিকা, উরু ও রূপ অতি হৃন্দর। 


'দ্বিতীয়লক্ষী-রূপিণী,সব্বাঙ্গ-প্রশংসনীয়! সীতা | 


সাক্ষাৎ বন-দেবতার ন্যায়বিরাজ করিতেছে। 
তাহার দেহকান্তি স্বর্ণের ভুল্য। সমস্ত শুভ. 
লক্ষণই তাহাতে দেদীপ্যমান। তাহার নখ 
সকল উত্তম রক্তবর্ণ ও উত্তুক্গ। বরারোহা 
সীতাঁর মধ্যদেশ বেদী-মধ্যের ন্যায় ক্ষীণ । 
কি দেবী, কি গন্ধবর্ী, কি ক্ষ, কি কিন্নরী, 
কেহই তাহার সমান সৌন্দরধ্য-শালিনী নহে। |: 
ফলত তাহার ন্যায় রূপবতী নারী আমি |. 
পৃথ্বীতলে কখনও দর্শন করি নাই। আহা! |: 
সীতা যাহার প্রণয়িনী হইবে, বা সহর্ষে |: 
যাহাকে আলিঙ্গন করিবে"; দেবলোকিত ৪ 
দেবরাজের ন্যায় তাহারই জীবন সার্থক: (. 

মহারাজ! সীতার রূপ এই শ্রকার) 
তুষনে ভাহার রূপের তুলনা, নাই। ফে 
তোমারই ভার্ধযা হইবার উপযুক্ত ; ১৬ 








[1৮৪ 








| | প্রশস্ত; এবং লোচনের প্রান্তভাঁগ রক্ত- 


| পন্মের ন্যায় রক্তবর্ণ। অধিক কি বলিব, | 
| মনোযোগ পূর্ধ্বক দর্শন করিয়া আমিও তাহার 


রূপে বিমুগ্ধ হইয়াছি। তৃমি যে সেই পূর্ণচন্তর- 
বদনা বিদেহ-নক্িনীকে দর্শনমাত্রই কাম- 
শরের বশবর্তাঁ হট্য়া পড়িবে, তাহাতে 
সন্দেহমাত্র নাই। সেই অলোক-সামান্য-রূপ- 
লাবগ্যবতীর মধুর-স্বর-সম্মলিত বাক্য শ্রবণ 
করিলে শ্রকাম ব্যক্তিও অবশ হইয়া তত্ক্ষণ- 
মাত্রে নিরতিশয় সকাঁম হইয়া উঠে। আমি 
ইচ্ছা করিয়াছিলাম, তৌমার ভার্ধ্া। করি- 
বার জন্যই সেই বিপুল-নিতন্থিনী গীনোক্নত- 


পয়োধর! স্থম্দর-বদনী সীতাঁকে এই লঙ্কা-. 
পুরীতে আনয়ন করি; মহাবাঁছো ! দেখ, 


সেই জগ্যই আর্মীর এই ছুর্দশা সেই 
জন্যই জু লক্ষণ আমাকে এই প্রকার বিরূপ 
করিয়াছে। যদি তাহাকে ভার্যা! করিবার 
জন্য তোমার মন হয়, তাহা হইলে বিজয়- 
লাভার্থ যাত্রার জন্য সত্বর দক্ষিণপদ্ উত্তোলন 
কর। রাক্ষরাঁজ ! বৈরনির্ধাতন কর ; ভ্রাতৃবধ 
হেতু রাম-লক্ষ্মণের সহিত তোমার বৈরভাঁব 
উৎপন্ন হইয়াছে; তুমি আশ্রমনিবাসী নিষ্ঠুর 
রামকে বিনাশ করিয়া রাক্ষস-বধের প্রাতি- 
| শোধ কর। হুনিশিত সায়কে রাম-লঙ্ষমণকে 
নি্গীত করিলে সীতা অনাথা হইয়া পড়িধে; 
তখন তুমি তাহাকে নিকুদ্েগে যখাহখে উপ- 
ভোগ করিতে পারিবে | রাক্ষসেশ্বর ! যদি 
[ খামার বাক্যে তোমার অভিরুচি হয়, তাহা 
হইলে নিংশকক চিত্তে কার্যে প্রবৃত্ত হও; 
| এপ অভীউ আক প্রাপ্ত হইবে না বিষেচনা 





করিয়া! দেখ, রাম-লঙ্ষণণ' নিঃসহায় ) অত- | | 
এব তুমি ভীর্ধ্যা করিবার 'জন্য অনিশিত- |. 
সর্বাঙ্গী অবলা! সীতাঁকে হি হরণ 
কর। ৰ : 
রাঁম সরল-গাতী শাঁয়ক-সমূহ দ্বারা জম 
স্থান-নিবাসী যাঁবদীয় রাক্ষস, এবং খর ও 
দৃূষণকে বিনাশ করিয়াছে; তুমি এই বিষয় 
সম্যক পর্যাল্লোচনা করিয়া যাহা কর্তব্য 
বিবেচনা হয় কর। 

রাক্ষসেশ্বর ! অগ্রে যুদ্ধ-গর্র্বিত ছুরাত্ব। 
রাম ও লক্ষষণকে বিনাশ কর! বর্তব্য। ফলত 
মনোযোগ পর্ধবক উত্তম রূপে যুদ্ধের কর্তব্যা- 
কর্তব্য বিবেচন। করিয়! মনোরঘ সম্পাদন 
কর। 

শূর্পণখা-কথিত রাক্ষসবংশ-বিনাশন বাক্য 
শ্রবণ করিয়া প্রচ্ছউ-হৃদয় রাজকুল-তাঁপন 
দশানন রাষণের হৃদয়ে নিজবংশ-ধবংন-বিষ- 
ঘিনী বুদ্ধি সমুদিত হইল। 





উনচত্বারিংশ সর্গ। . 


উর 1 

 শুর্পণখার তাদৃশ লোমহর্ষণ বাক্য শ্রাণ ]. 
পূর্বক রাবণ মন্ত্রিগণের সহিত কর্তব্য বিষয়ে |. 
মন্্রণা, বিবেচনা: যখারীতি কার্য পর্ধযা- || 
লোচনা এবং দোষ-গণের বলাখিল নির্ধারগ |. 
করিয়া য় কর্তব্য স্থির করিলেন? শইরপে রা ৃ 
কর্তব্য স্থির করিয়া! তিনি অজিগণের অনু. | 
মোদনজ্োমে পর্রগে মনো বারপালায। 13. 





মত ৪ 
যু 
[রজত রজতের 








| থিক্ষে জাজ্ঞা ককিলেন; আমার রথ যোজনা 
করব” আজ্ঞা প্রীপ্ডিমাত্র ক্ষিপ্রকর্ীসায়গ্ি 


যোজন! করিল |: ৫ 

অনন্তর া্গাধিগতি মান » ঘাবগ, 
সর্ষ্বোপকরণ-জম্পনন 'পতাকানশেবী- -নমলক্ড 
হিরগুয়-সজ্জা সুসজ্জিত. পিশচাস্য-অশ্বতয়- 
যোজিত সেই কামগামী হেয'মগ্ডিত- কাঞ্চন- 
ময় রথে আরোহণ করিয়! আকাশপথে সাগ- 
রাভিমুখে মাত্রা করিলেন।. অদ্দিতি-নব্দন- 


ভূষগে বিভূষিত ; তাহার 'মস্তাকে শ্বেত ছত্র ; 
এবংউত্তয় পার্খে শুভ্রবর্ণচামর দ্যজন। কাঞ্চন- 
ময় রে আরোহণ করিয়া তিনি বিদ্যদ্া- 


মেঘের ন্যায় শোভিত হইলেন স্গিগ্ধ'বৈদুর্য- 
সঙ্কাশ তণ্ত-কাঞ্চন-ভুষবণ রাক্ষাধিপতি "শা 
নন, শ্রীক্ষাবসাঁনে বায়ুপরিচালিত বিছ্যম্মীল 
বিম্তিত সজল জলধরেরন্যায় তি 9 
লার্গিলেন। :. 7771 


সঙ্গিহিতগ্মনূপ ভূমি দর্শন; করিতে কল্পিত 
সাগর গল্ম করিতেছে; যিবিধাকার-বিদ্বিধ 


ঈঞ্চল-তরঙ্গমালা-বিচিত্রিত "এবং. কোথাকার 


1 গমন রুরিলেন? তথায় প্রবেশ করিয়াই দার! 





| অবিলচ্ছেই টার 'নোমত হর রথ, 


মহেন্দ্র-প্রতিম রাক্ষসরাজ দশানন দিব্য-কাঞ্চজ- 


দমলঙ্কৃত বকয়াজি-বিয়াজিত গমাকাশ-চারী |. 


নিসার 


প্রকার-দগরলত্বসধাকুলাএই দাগর কোনও 


1 সমতল হইয়া আছে) বেলাতুমি নিষিড-প্া্ 
11. সহজ নহাল ছন্সর কের) নারিকেল, শর: 
11 তালা /জিযর ও নান বানা 1 গলে, 














বিস্তৃত স্থপবিত্র- জাশ্রমপদগমূহ বদ 
সম্পাদন করিতেছে; হত লহ হুনধীল- 
বচ্ছ'ভোগ়া নদী নানদিক হইতে আসিয়া | 
সন্কুল ভাবে-নক্কত হইতেছে) স্থানে -স্থানে 
সহঅপহত: নাগ, হৃপর্গ, ৃর্ষ, কির, লিট 
চারণ ও পুণ্যাত্মা জিতেন্তরিয় মহাত্মগণণ বেলা: 
ভূমির. শোভা সম্পাক্গন করিতেছেন প্থানে 
স্থানে শত শত পাগরবর্ণ দিব্যমাল্য-বিসন্থিত 
বিচিত্র ক্রীড়াগৃহ অপ্নরোগণে বিভৃষিক্নহইয়! 
পৃষ্ধর শোভা বিস্তার করিতেছে ? 'দিদ্যনূপ! 
দিব্য-মাল্যাভরগ-ভূমিত।  কামকলা-্নিপুষথ] ! 
প্লরা সকল সর্ব্বজই দলে ছলে রি করি ূ 
তেছে।,. 1 ৃ 
নানা রাবণ টন সমস্ত] 
সন্দর্শন পুর্ববক গমন করিতে: করিতে ক্রমে | 
উত্তন্ন কুকু প্রদেশ এবং প্রধান প্রধান পর্বাত 
নকল দেখিতে পাইলেন । তিনি হিস ৃষ্টি- | 
পাত করিয়া দেখিলেম, হংসসারস-ব্পমুহে 1. 
অনুনাদিত অস্বতার্ধিদেব-দানষ-সউ-যেধিত | 
সাগর শোন্চা বিস্তর করিতেছে। তিনি ভীর্দে 
দৃষ্টিপাত করিয়া ফেখিলেন, গন্ধ ওক্যগ্দরো+ | 
গণের, এরং সাহার! তপোবলেদিব্য লাক 
লা করিয়াছেন ঠাহাদিখের, ু্াগ্ীত-বিনা- র 
দিতবিদানসর'ইতস্ততগক্জরগণ্করিতছে? | 
তিনি ক্তীরপ্রদেশে: দৃষ্টিপাত “করিস ফেখি? | 
লেস) ্ছানে জানে বজায় প্রগাজ্জীবিসাগ 
কোগ্াওশক্) ভোগা কোরান ফা) 

































৮৬ 


. শ্লীমায়ণ। 





প্রকার বিধিধ রঙ্ত-সযুহরাশীকৃত কথিয়! রাখি" 
পাছে? গ্থানে স্থানে ত্বক, কর্ষোন, অগুরু ও 
তমালের বন এবং মরিচের খুলা সকল অপূর্ব 
সৌন্দর্য্য বিস্তার করিতেছে ; কত স্থানে কত 
সুবর্ণ ও রজত পর্ব্ধত,--কত নির্ধল-জল জলা- 
শয়,-কত গিরি-প্রজ্বগ--ধনধান্য-পরিপূর্ণ 
হনতযগ্ব-রখ-সনকুল স্ত্ীরত্্ে সমাকীর্ণ কত শত 
নগর শোঁভ! পাইতেছে। 

রাক্ষসরাজ দশানন এই সমস্ত অবলোকন 
ফরিতে করিতে জটাভুটধারী পুখ্যকর্মা সিচ্ধ- 
রাজ নামক মহাঁমুনির আশ্রম প্রদেশে উপ- 
স্থিত হইলেন। গগনচারী রাবণ আতি্বেগে 
এঁ আঞ্জম অতিক্রম করিয়া অবিদুরে ই খষি- 


গ্রণ নিষেবিত নীল-জীমৃত-সঙ্কাশ মহাবট বৃক্ষ 


দেখিতে পাইলেন। উহার শাখা সকল সম. 
স্তাৎ শত যোজন বিস্তৃত হইয়া আছে। 
মহাবল পন্নগরাজ গর মহাকায় গজ-কচ্ছপ 
লইয়া ভক্ষণ করিবার নিমিত্ত উহাঁর়ই একটি 
শাখায় উপবেশম করিয়াছিলেন । তাহাতে 
আঅভিভার নিবন্ধন সেই পত্রধহছলা মহ 
শাখা সদ! ভগ্ন হইয়াছিল বৈখানস, সিদ্ধ, 
বালিখিল্য, অরীচিপ এবং উর্ধরেতা অজ 
বাজিমেষ*্ প্রভৃতি সমবেত বহছুসহত্র তপঃ- 
কশ মহর্ধি এ শাখায় ল্ঘমান হইয়া! তপল্য। 
করিত্েছিলেন। প্রাছে তাহাদিগের প্রাণ নাশ 
হয়, ইন্ফাশক্কায় ধরা! গরুড় শত-যৌজন- 
বিশ্তৃত1 & শাখা, এবং গাজ-রুচ্ছপকেও গারগ 
করিয়া দেখে উিডভীন ফুয়েল । সন্ত ধর! 
গুড় কমে নিষাদ বেশে উপস্থিত হইক 
'গজ-বচছপকে তামাণ পূর্বক শাখাপাতে নম 








নিষাদ'নিবাষ বিনাশ করেলন । ইর়েপে 
পূর্ধেবোক্ত মহর্ষিদিগের প্রাণরক্ষা ও পাখা 
দ্বারা সমস্ত নিষাব-বলতি ধ্বংস করিয়া ম্তি- 
মান পক্ষিরাজ গরুড়ের আনন্দের পরিসীম। 
থাকিল না। 'এই আনন্দ নিবন্ধন তাহার 
স্বভাবত অস্ভুত বিক্রম দ্বিগুণিত হইয়া উঠে। 
তখন তিনি অম্থতাহরণে তৎপর হয়েন; এবং 
লৌহজাল ছেদন ও কাঞ্চনময় গৃহ তেদ 
করিয়া ইন্্রালয় হইতে গুণগত অস্থত আহরণ 
কয়েন। এই প্রকারে নিজ বীর্ঘ্য প্রকাশ এবং 
খবিদ্িগকে যুক্ত করিয় পক্ষিরাজ আপনাকে 
কৃতক্ত্য জ্ঞান করিয়াছিলেন! 

কুষেরামুজ রাবণ গরুড়কৃত্ত-উক্তরূপ- 
চিহ্ছে চিন্তিত মহর্ষিগণ-নিষেবিত স্তুচন্দ্র নামক 
এ বটববৃক্ষ দর্শন করিলেন। তখন তিনি 
মরিৎপতি সাগরের পর পায়ে গমন করিয়া 
বনমধ্যে নির্ন-স্থান-শ্থিত তি গহিঝ একটি 
আশ্রম দেখিতে পাইলেন। এ আশ্রম- 
মধ্যে কৃষ্ণাজিনৰাস! জটাঙ্গগুলধারী নিয়” 
মিতাহারী মারীচ রাক্ষল ভীহার দৃষ্টিগোচর 
হইল। অবিলগ্ঘেই তিনি মারীচের নিকট 
উপস্থিত হইলেম। যারীচ স্বহস্তে বিবিধ 
দিব্য ভোখ্য বস্তু এবং জল ও খাদ্য প্রঙ্গান 
ূর্ধবর বখানিধানে তাহার অভ্যর্থনা করিল; 
এবং যুক্তিযুক্ত বাক্যে কছিল ) রাক্ষসন্ধাজ! 
তোমার কুশল ত ? জন্কার মঙ্গল? ডোমার 
সহদ! একগে এ প্ছানে আাখন করিবার 
উদ্দেখ্য কি? . 31 

মায়ীচের রানা 'গ্ারণ করিয়চি টলের 
সাক সার-সপ্পঞ্জ) 'রাক্ষদ-ধলের জরিনা, 








০০০ 


চারি সর্থ। 


ভিসি রি 


রাবগবাকা। ৪ 


রাবণ বলিলেন, মারীচ! আঁমি যে উদ্দেশে 
আগমন করিয়াছি, বলিতেছি শ্রবণ কর. 
আমি এক্ষণে একান্ত কাতর হইয়াছি; এ সময় 
তুমিই আমার একমাত্র গতি । মহাবীর! 
যুদ্ধে বু সহস্র রাক্ষদ আমার সহায় আছে 
ঘটে, কিন্তু তোমার শ্যাঁয় সহায় আমার 
অন্য কেহই: নাঁই। মারীচ! বলবান এক 
সহত্র মদ-মত্ত-মাতঙ্গের যে বল, তুদ্ধ হইলে 
তোমাতেও সেই বল প্রকাশ পাইয়া থাকে। 
ুদ্বস্থলে পত্র-পৈন্যের মধ্যবর্তী হইয়া তুমি 
ধখন ভুদ্ধ'ইও, তখন তোমার অতি অদ্ভুত 
বিলবী্ধ্য দেখিয়া আমি পরম পরিতোধ লাভ 
করিয়াছি ভুমিই আমার প্রক্কত সহায় হুই- 
বার যোগ্য ব্যক্তি; পরাক্রমেও তুমিই 
যোগ্য আমি লঙ্কায় তোমার তুল্য ধলশালী 
কাহীকে্ দেখিতে পাঁই মা। উপস্থি্ 
ফীর্ধ্য উপলক্ষে "আসার লাহত প্রণয় দ্গ 
ফরীও তোমার "কর্তব্য হয় না অগ্য গায় 
অর্থী, হইয়া! তৌমার "নিকট শ্ীর্থনা কি, 
তেছি; তুমি আমার বাক্য রক্ষা কর। 

' আমার ভ্রাতা মঙ্াধীর্ঘযশালী খর ও চুধশ; 

গনী শুণিখা, এবছ পিশিতাঁশম মহীতেজা 


“| দেবশত্র, মহাধল গশাদন ধৈর্ধ্যের ভাগ করিক্কা, | 1 
খগ্ঠান্য কথা প্রসঙ্গে অচল-বলা শ্রয় অচল-যল 

র চকে ঘলিতে' আর্ত করিলেন ক এ 
"1 উৎ্লীড়ন করিত, সেই, জনা তোমার ক] 







মধ্যে বাস করিয়া ধর্শপয়ায়ণ খবিদিগেয: 


অবিদিতনাই। . * মি 
ভীমবর্খ্মা অব্যর্থ সন্ধান চারশ সহজ ্ 
রাক্ষস খরের বশবর্তী ছিল। এই সমস্ত পরম: | 
তুদ্ধ-্বভাব মহাবল জনম্থান-নিবাপী রাক্ষস, 
সকলে সমবেত হইয়। সম্প্রতি রামের সহিত 
যুদ্ধে লিপ্ত হয়। তাহাতে জাতক্রোধ রাম,' 
পদাতি ও মানুষ হুইয়াও, কোনরূপ রূঢ় বাক্য 
না বলিয়াই,আশীবিষ-সদৃশ সুতীক্ষ সায়কলমূহ 
দ্বারা,রণম্ছলে চতুর্দশ সহত্ত রাক্ষলকেই বিনাশ 


করিয়াছে; খর, দূষণ ও ভ্িশিরাকেওড নিপাত 


করিয়াছে; ধষিদিগকে অতয়দান করিয়াছে; 


এবং দণ্ডক বনের ভয়ও দূর করিয়াছে । 


: রাম: ছুর্ভগ! মহিষীর সন্তান; তাহার 
পিতা হুভগা মহিষষীর বচনানুসারে তুদ্ধ হইয়া 
তাহাকে ভাঙ্যা ও লক্ষ্মণের সহিত নির্বাসিত. 
করিয়া দিয়াছে। ক্ষত্রিযকুল-পাৎসন ফেই 

রাম এরাক্ষসসৈন্য সমুদয় সংহার করিয়াছে) | 
সে দুঃশীল, কর্কশ-স্থভাব, মূর্খ, লু, তীক্ষ- 
্রব্তি ও অজিতেন্্রিয়। সৈ ধর্শ পরিত্যাগ 
করিয়াছে; সর্ধবদা অধর্ধেই তাহার মতি । গে 
নিরন্তর প্রানীদিগের অহিতাঁচয়পেই নিত । 
পে চীরধানা পন্থী) অথচ-ধনুর্ধারণ কারি- 
তেছে। পন্মীও তাহার 'সমভিব্যাহায়ে আনে। 


ররিয়াছে। তাহার ভার্্যার নাস সীক্ভা ; বিশ 

লাক্ষী রূপন্যৌবননাম্পঙ্গা সীতা পল্মে অন্মুপ- 
বিটা সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় সর্ধ্বাঙ্গ'হন্দরী। 
আমি অদ্য জমস্ছাঝে-গমন করিয়া বিজ্রগন 
প্রকাশ পূর্বক সেই জিলোক-সন্দরী সীতাকে 
আনয়ন করিব; এই,বিষয়েতুমি আমার সহাঁ- 
যত কর। মহাঁবল ! তুমি যদি আমার পারে 
থাকিয়া সাহায্য: কর,. তাহা হইলে -আমি 
ঘুদ্ধে ইন্দ-সহাঁয় সমস্ত দেবগণকেও লক্ষ্য 
করি না; অতএব তুমিই আমার. সহ্থায় হও। 
রাক্ষস-প্রবর! ভুমিই আমার সহায়তা করিবার 
ফোঁগ্য ব্যক্তি )-বীর্ষ্যে, শৌষ্যে এবং বুদ্ধিতে 
তোমার সমান কেহই নাই । ভূমি মহান়ায়;- 


অগ্ক্য এই উদ্দেশেইআমি তোমার নিকট উপ- 
স্থিত হইয়াছি। তাত মারীচ !: এক্ষণে তুমি 
তামার এই প্রিগকার্য 'হাধন কয়): আন্যথ। 
করিও না । তুমি নিয়মধারী হুইয়! তপোধনে 
বাঁস করিতেছ, তাহ! আমি জানি ;কিস্তু তুমি 
মহাবল, এবং কার্ধ্যও অতি:গুরুতর ; এই 
] জন্যই আছি তোমাকে-এই:কধা বলিতেছি। 
মহাবাছো-মহ্াবীর্ধ্য! তথার গমন: করিয়া 
তোমাকে আমার যে ব্ভি প্রেত প্িয়ককর্ধ্য 
সাধন: করিতে. হইদে, বলিতেছি, শ্রবণ কর । 
| » কৃমি বিচিত্র“জীত-রিনদু-খচিত ছবপর্যয় 
হইয়া রামের পাশে লীতার সম্মুখে 
চর়িতে আরম্তকর। তোমাকে 
করিয়া নিশই: লীতা (তর্ভী ও. লক্ষণকে 
| সরান রত 









বিশারদ; এবং কুটযুদ্ধেও পারদর্শী । অরিব্দয়!' 





দি ১১০১৭) এছ 
রোমায়দ? 
নৈ ৭ 





আশ্রম শুন্য হইবে 7 তখন ক্াছ-যেয়ন চন 
প্রভাকে হরণ করে, আমিও-তেমনি নিয়া 
শ্রয়া সীভাকে অনায়াসেই হরণ . করিতে 
পারিব। তুমি লঘুবিক্রম,-সৃতরাং পলায়নেও 
বিলক্ষণ পটু? অথচ -তুঙ্গি বলবার, ৃতরাং 
কারয্য-গৌরব' উপস্থিত হইলে যখোপযুক্ত 
বিক্রম প্রকাশ করিতেও পার।.কি খর, 
কি দূষণ, কি ভ্রিশিরা, কি জনস্থান নিহত 
অন্যান্য ভীষ-পরাক্রম রাক্ষম, কিহইহকালার 
সমান ছিল ন1। 
রাম-লক্ষষণ তোঁমাঁর অন্ুগমম করিলে 
আমি সীভাঁকে হরণ করিগ্ন! শূর্ণণখার প্রিয়- 
কার্য মাধন করিব, এবং -ভাঁর্যা-হারণ জনা 
ছুঃখে ভুঃখিত রামের তেজ খর্ব হইলে আমি 
মনোষধ্ে- নিশ্চিন্ত হইয়! নিকুদ্বেগে ও নখে 
বিহার করিতে পারিব। : - 
আমি যাচ্ঞা করিতেছি ; রী আমার 
এই প্রিয়কাধি সাধন 'কর। তোমা: হইতে 
উত্কুট সহাঁয় আমার. আর কেহই- নাই। 
তুমি নিয়ত বুদ্ধিপূর্ববক কার্ধ্য ও-কালাকাল 
বিবেচনা করিক্া উপায় স্বল প্রয়োগ করিয়া 
থাক : . টু 
। নিশাচর মারীচ রামের বলবীর্ঘয বিণ 
জ্ঞাত ছিল; অতএব রাবণ মহাঁযুছে নিতযাগ 
করিলে ভয়ে স্বাহার চেতনা, লোগ হস 
সে কৃতাঞ্জলিপুটে রাবণফে প্রবলন্যুক্তিনসমত 
হিতবাকা বলিতে আরস্ত করিব 1. 


একস্বারিংশ র্গ। 


মারীচ-বাক্য। ৃ 
রাজন”! সতত প্রিয় বাঁক্য বলে, এরূপ 
ব্যক্তি অতি স্থুলভ; কিস্তু অপ্রিয় অথচ হিত 
বাক্যের বক্তা এবং শো, উভয়ই দুর্লভ । 
তোমার চর নিযুক্ত নাই; তুমি চঞ্চলপপরক্কৃতি; 
তুমি নিয়ত অনবধাঁন হইয়াই কাল যাপন 
করিতেছ; দেই জন্যই রামের যে কতদূর 
বলবীর্ধ্য, তোমার তাহা জ্ঞান নাই; তিনি 
মহেন্দ্র ও বরুণের তুল্য তেজস্বী। রাক্ষস- 
রাজ! রামের সহিত যদি তোমার বিরোধ 
বৃদ্ধি হয়, তাঁহা হইলে নিশ্চয়ই জানিবে, সমস্ত 
রাক্ষদকুল সংশয়ারট হইয়াছে। 
তাত ! পৃথিবীতে রাক্ষদকুলের যেন মঙ্গল 
হয়; যেন রাম দ্ধ হইয়। পৃথিবী রাক্ষস- 
শূন্য! না করেন । রাক্ষসেশ্বর ! তোমার বল- 
বীর্ধ্য অপেক্ষারুত, অল্প, কিস্ত রাম মহ্ণৰীর্য্য- 
সম্পন্ন; তীহার বল এবং পৌরুষও উৎকৃষ্ট ) 
অজ্ঞান বশতই তুমি তীহাকে সমরে অবতারণ 
করিতে ইচ্ছুক হইয়ীছ। কুবেরামুজ ! বুঝি 
তোঁমারই জীবন হরণ করিবার জন্য নক- 
মন্দিনী জগতে জন্মগ্রহণ করিয়াছেন ! বুয়ি 


|| লীতাই তোমার .ঘোরতয় বিপদের ; মু 


হইযে। রাক্ষসরাজ। তোমায় বংশের মঙ্গল 
হউক,--ভোযার সন্তান-লম্ততিগণে মঙ্গল 


||| হউক! যেন সহী মাজলঙ্ষদী তোমাকে গরি- 
|| জ্যাগ না করেন। তুষি চেচ্ছাচারী ও নিয়” ৃ 
1 ক্শঠ তোমাকে শব প্রাপ্ত হইয়া ধন 


লঙ্কানগ্ররী তোমার সহিত ও সমপ্ত রাক্ষল- | 


1 গণের সহিত বিনষ্ট না হয়। তোমার ম্যায় 


দুশ্চরিত্র পাপাখ্া -স্বেচ্ছাচাঁরী অজিতেজ্িয় 


| ছর্বদ্ধি রাঁজাই আপনাকে এবং রাল্স্য ও 


স্বজনদিগকে বিনাশ করে 4 

রাক্ষপরাজ ! এইমাত্র তুমি ধীমান রামের 
যে সকল দোঁষ উল্লেখ 'করিলে” সে কল 
তোমার মিথ্যা শ্রবণ করা হইয়াছে । রায় 
মহাত্মা এবং মহাযশী) তাহার পিতা তাহাকে 
পরিত্যাগ করেন নাই; তিনিও কখনও সদা- 
চার লঙ্ঘন করেন না; প্রজাণণ তাঁহার 
প্রতি বিরক্তও নহে; ব্রাহ্মণগণও তাহার 
প্রতি বিমুখ নহেন। তাত! সেই মহাধীর 


'র্ধ্যাদাহীন বা রাজ-লক্ষণ-বিহীনও নহেন ) 


তিনি পাপাঁত্বা, ছুঃশীল, ক্ষভ্িয়কুল-পাংসন, 
কর্কশ-ম্বভাব,অজ্ঞান বা অজিতেক্দ্রিয়ও নহেন। 
রাক্ষসেশ্বর ! তুমি রামের সন্বন্ধে যাহ! বলিলে, 
তাহার একটিও সত্য নহে, সমুদায়ই মিথ্যা; 
শ্রবণ করিবার দোষেই তোমার ওরূপ কু- 
ংস্কার বদ্ধমূল হইয়াছে। ৃ 
কৌশল্যানন্দ-বর্ধন রাম ধর্ম-গুণ-বর্জিদত 
উগ্র-প্রকৃতি কি সর্ধবপ্রাণীর অহিত-সাঁধমে 
নিরত নহেন। বীরশ্রেষ্ঠ! আমি নিশ্চয় |. 


জামি, রামের এসকল দোষ নাঁই। তুমি বাছা 


বলিতেছ,তাঙ্বারএকটিওস্ত্য ছে) তোমার | 
শ্রবণ করিবারই ভ্রমহইয়াছে। রাস গুধবান- |: 


ধন্্াা_ ১০১ হই হি 









সাধন করিবার জন্যই রাঁজ্য ও অশেষ ভোগ 
পরিত্যাগ. ধরিয়! দগ্ডক বনে প্রবেশ করিয়া 
ছেন।,রাম যুর্তিমাঁন ধর্ম ) তিনি সাধু, সত্য- 
প্রতিজ্ঞ, ্লিগ্ধ-প্রকৃতি, সচ্চরিত ও পরা'পকার- 
বিরত) তাহার অহঙ্কার মাত্র নাই) তিনি 
সমস্ত গুণেণবান এবং দোষস্পর্শ-পরিশুন্য। 


লোকের রাঁজা। তিনি স্বয় তেজে জাঁনকীকে 
রক্ষা করিতেছেন; ছুর্বৃদ্ধে ! তুমি কি সাহসে 
সিংহদু্্রীর ম্যায় সেই 'জানকীকে হরণ করি- 
বার অভিপ্রায় করিতেছ ! অগ্নির দীপ্তি কে 
অপহরণ করিতে পারে! দশরথের পুন্রবধূ 


পলায়ন করিলেও-_সমুদায় দেবগণ সহায় 
হইলেও কোন ব্যক্তিই জীবন রক্ষা করিতে 
পারে না। 

 ক্নাক্ষমাধিপ ! রণস্থলে রাম সহসা-প্রদীপ্ত 
ছুর্ব্বার অগ্রিম্বরূপ ; ভীষণ শরাসন তাহার ইন্ধন 
এবং শরজাল তাহার ভ্বালা; সেই রামাধিতে 
প্রবেশ করা কোন ক্রমেই তোমার কর্তব্য 
নছে। তাত! বনমধো রাম সিংহস্বরূপ; 
ধনু তাহার ব্যাদিত দীপ্ত বদন, শর তাহার 
জিহ্বা, এবং অস্ত্রশস্ত্র তাহার কেশর; লেই 
রামরূপী সিংহকে, আক্রমণ করা তোমার 
সর্ববতোভাবেই অকর্তব্য।. লঙ্কেশ্বর ! তুমি 
ছুঃশীল, হইয়া প্র্জারপ-ঘাডূ-বিণ্ডিত শীল- 
রপ-ুঙ্গ-সুম্প্গ সৌনদর্্য-রূপ-পুক্সিত-কাসন: 


| রাম কৈকেয়ীর ও পিতা দশরথের . প্রিয় 


দেবগণের অধিপতি দেবরাজের ন্যায় রাম সর্বব- 


রামের অনুরূপ মহ্ষীকে হরণ করিয়ান্যর্গে, 


| যত রামশিরিকেবিকম্পিত করিবার প্রয়াস | 
৯ না.। রাম. অগাধ জক্ষোভ্য সাগর" | তোমার হিতকর, 














স্বরূপ; বুদ্ধি তাঁহার বেলা), ধনুর্ব্িস্ফারণ- 
শব্দ তাহার কোলাহল; তুমি বাহ্মাত্র 
সহায় করিয়া সেই রাম-সাগর পাঁর হইতে 
চেষ্টা করিও ন!। প্রভাবশালী রাম সাক্ষাৎ 
কাল-্বরূপ; ধড়গ ভাহার দণ্ড, ধনু তাহার 
পাঁশ, শরজাল তাহার জঠর ; তুমি অকালে 
তাহাকে কুপিত করিও না। তাত! রাজ্য, 
স্থখ, ভোগ ও জীবনে যদি ইচ্ছা! থাকে, 
তাহা হইলে প্রতাপশালী রামের নিকটেও 
যাইও না। | 

লঙ্বেশ্বর! নিয়ত পতির ছিতসাঁধনে নিরত] 
সেই জনক-নন্দিনী বাহার প্রাণ অপেক্ষাও 
প্রিয়তমা ভার্য্য1; তাহার তেজের ইয়ত্তা 
নাই। প্রদীপ্ত হুতাঁশনের শিখা অপহরণ 
করা যেমন দুঃসাধ্য ; তুমিও সেইরূপ রামের 
বাহুবলাশ্রিতা ক্ষীণ-মধ্যা সীতাকে কখনই 
হরণ করিতে সমর্থ হইবে না। 

রাক্ষসরাজ! বৃথা কেন চেষ্ট। করিবে! 
রণভূমিতে যদি আঁমরা ঢুই জনে তাহার 
দৃষ্টিগোচর হই, তাঁহা, হইলে সেইই আমা". 
দিগের জীবনের শেষ । রাঁঘবের সহিত শঙ্তচতা |. 
জন্মিলে তোমার ম্থুল্লভ জীবন, রাঁজ্য এবং 
সৃখ-সৌভাগ্য,সমস্তই সংশয়াপন্ন হইবে। 'সত- 
এব রাক্ষসপতে ! নিজ, নগরীতে গমন,কর ; | 
রোষ রিনা ঠ না বক 
































টন ধু লা ৬ দলে 1 
বিভীষণের রি মনা করিষে নি 1 











রখাকাওড। 


ভ্রিজটাকেও জিজ্ঞাসা করিবে; তিনিও তোমার 
শ্রেয়্কর পরামর্শ দিবেন। দূষণ, খর, ব্রিশিরা, 
শৃ্পণথ। ও অন্যান্য রাঁক্ষসগণের জন্য তোমার 
যে কোথ হইয়াছে, তুমিন্তাহাকে হাদয়ে 
স্থান দান করিও না; রাক্ষসরাঁজ ! আমার 
প্রতি প্রসঙ্গ হও। সমস্ত" মন্ত্রিগণের সমভি- 
ব্যাহারে দোষগুণের বলাবল, নিজের বল 
এবং রামের পরাক্রম বিষয়ে মন্ত্রণা করিয়া 
পরিণাঁমের হিত নির্দারণ পূর্বক কার্য্য করা 
তোমার কর্তব্য। 

রাক্ষসেশ্বর ! আমার বিবেচনায়, কোঁশল- 
রাঁজ-পুত্রের সহিত সমরে সঙ্গত হওয়া! তোমার 
উচিত হয় না। নিশাচর-নাথ ! আরও যুক্তি- 
সঙ্গত হিত বাক্য বলিতেছি, শ্রবণ কর। 


দ্চ্বারিংশ সর্গ। 


মারীচ-বাক্য । 

'মহাপ্রাঁজ্ঞ মারীচ, রাক্ষসরাঁজ রাঁবণকে 
এই কথা বলিয়া! পুনর্বধার কহিল.) লঙ্ে- 
| শ্বর!আামার জম্ম-বৃতাস্ত, বল, তেজ, পরা ক্রম, 
|. কিছুই তোযাঁর অবিদিত নাই। তুমিংজাঁন, 
 গুর্বে আমি দেখিতে প্রলয়'জলধর-সৃ্গ 
(1 ভীষগ-দর্শন ছিলাম; তখন,গামি তণ্ত-কাঞ্চন- 












[ তুমি, মহাতপন্থিনী সর্রবজোষ-বিরহিতা সিদ্ধা 


বিরত থাঁকিতেন, তখনই আমরা তীহাদিগের, 


ৃ কাঞ্চন: । গমন করিয়া কহিলেন, মহায়াজ ! আমি এই 
| ময় কুগুল: পরিধান: পূর্বক. আংস-শোণিত 
ঃ ভক্ষণ করিয়া দণকারপ্যেবিচরগ: করিতাম। 
ও সা বস 
রা কিযীট কায টি । উৎপাত ধারিতেছে; নেই 












পারিঘ “ধারণ ছক জীবালাকে। ভয়্োৎ | 
পাদন করিতাম। মানুষ-তক্ষক ভীষণ |. 
সহ সহত্ম করাল রাক্ষস আদার 'সহটর |. 
ছিল। এইন্ধূপে ধবিশাংস ভক্ষণ করিস |: 
আমি দণ্ডকারণ্যে বাঁস করিতাম । জি 

এই প্রকারে কিছুকাল অতীত হইলে, |: 
যেখানে ধর্ধাত্বা মহামুনি বিশ্বামিত্র ধা |: 
করেন, আমি একদা সেই আশ্রমে উপস্থিত |. 
হইলাম; অজ্ঞান বশতই আমি দল বল সমভি- |. 
ব্যাহারে সেই আশ্রমে গমন করিয়াছিলাম। |. 
খধিগণ আমাদিগকে দর্শন করিয়াই সকলেই 
উদ্বিগ্ন হইলেন। রাক্ষসেন্দ্র ! তাহার! ধখন 
অসাবধান, অশুদ্ধ-দেহ, বা হৌম হইতে 











উপর যখেচ্ছ নিগ্রহ ও উৎ্গীড়ন করিতাম। 
কিন্তু রাজন ! যখন তীহারা পবিভ্র-দেহ ও. 
সাবধান থাঁকিতেন, তখন তাহাদিগকে প্রদীপ্ত |: 
পাঁষকের ন্যায় বোধ হইত | মনে করিতাম, |. 
কুদ্ধ হইলেই তাঁহারা আমাদিগকে দগ্ধ |; 
করিয়া ফেলিবেন। ফলত প্রাণিহত্যা এবং 
তপস্যা-ক্ষয় হইবে ভাবিয়! সেই সকল পাব" | 
গ্রতিম তপোধনগণ আমাদের উপর জোখ | ৃ 
পরিত্যাগ করিতেন না। "বশ 
* কিছুকাল. পরে জিত-ক্রোধ ধরা 1] 
মহাঁমুনি বিশ্বামিত্র, রাজ! দশরখের নিকট 












পর্বকালে সমাহিত হইয়া যজ্স আরস্ 
করিব?/ রাম দেই যজে' জামাকে/ রক্ষা 
করুন সস । মারীচ আমার" উর 










্ মহ 


রাঙদ। 





|| খামার ছা, যজ্ঞ আম হইলে রাম"আঁমায় | 


তাহার অত্যাচার হইতে রক্ষা করিবেন? 
] | রাজশ্রেষ্ঠ!" আমায়ও এই যজ্ঞকাঁল উপস্থিত 

হইয়াছে, আমি সমুদায় আয়োজন করিয়াছি) 
আর যারীচ 'রা্ষস গলবল সমভিব্যাহারে 
আগমন করিয়াছে । সেই জন্য ভয়ার্ হইয়। 

আমি আপনফার নিকট উপস্থিত হইয়াছি 
প্রার্থনা, আঁপনি অভয় দান পূর্ববক সেই রাক্ষ- 

| সে হস্ত হইতে আমাকে পরিত্রীগ করেন | 
ই কথা শ্রবণ করিয়া মহাতেজা 
ধর্মাত্বা'রাজ! দশরথ, মহামুনি বিশ্বামিত্রকে 
কহিলেন, মহামুনে! সেই ঘোরবিক্রম নিশী- 
চরকে ভয় করিবেন 'ন!। এই বলিম্না তিনি 


ধীমান বিশ্বামিত্রকে বলাঁধাক্ষের সহিত চতু-' 


(| রঙ্গিণী সেনা প্রদান করিলেন; কিন্তু বিশ্বা- 
| মিজ্ম রাজদত সেনা গ্রহণ করিতে সম্মত 
| | হইলেন না। অনন্তর ইন্রতুল্য-পরাক্রমশালী 
রাজসিংহ দশরথ হুবিপুল! বাহিনী সমভি- 
ব্যাহারে স্বয়ং যাত্রা করিতে উদ্যুক্ত হই- 
| লেন। তখন ধন্ধাত্ব! বিশ্বামিত্র মহান্যতি 
যহেজ্জর-প্রতিম রাজসিৎহকে সান্ত্বনা করিয়া 
| ছিলেন, নয়ধ্যাত্র! আপনি সৈন্য সম্ি- 
ব্যাহাকে যাত্রী করিলে, আমার অবশ্যই 
কাঁধ্যলিদ্ধি হইতে পারে, সন্দেছ নাই) 
কিন্তু মাপনকার 'তাদৃশ কেশ স্বীকার করি- 
যার প্রশ্নোজন কি ? একমান্ত রাদকেই রা 
ফয়ন। 

মছাপ্রাজ মহ্ধির এইনাক্য রিল 
সাজা ধরণ পুনরায় টত্তর়ধরিলেন, কাদের 
শ্রম এখনও ফোড়শ বর্ণ হয়ই; 


প্ত্রশশ্রাও রাম এখনও ভালজপ- শিক্ষা করে 
নাই; অতএব পে'একাকী কি প্রকারে ষেই 
রাক্ষসকে দমন করিতে পারিবে! সবগ্রশাবক- 


লোচন রাম বালক; তাহার অঙগপ্রত্যঙ্গ |. 
এখনও সম্যক পরিপুষ হয় নাই; ঘততএব সে | | 


রাক্ষপের' সহিত যুদ্ধ করিতে কোনক্রমেই 
সমর্থ হইবে না; তগবন! আঁপনি আমার প্রতি 
প্রসন্ন হউন ; আমাকে ক্ষমা করুন । ৃ 
এই কথ! শুনিয়! মহর্ষি পুনর্ধবা় রাজাকে 
কহিলেন, মহারাজ ! এই পৃথিবীতে রামচন্দ্র 
ভিন্ন আর এমত কেহই নাই যে, যে ব্যক্তি 
সংগ্রামে সেই মহাঁবল রাক্ষসের সমকক্ষ 
হইতে পারিবে । মহাবাছ রাম বালক হই- 
লেও সেই রাঁক্ষস-নিগ্রহে সম্যক সমর্থ; অত- 
এব আমি রামকেই' লইয়া! যাইব ; রাজন! 
তোমার মঙ্গল হউক। বিশেষত. আমি রক্ষা 
করিলে, কাহার সাধ্য রাম রলপূর্ধবক 
পরাস্ত করে। . | 
তখন রাজা দশরথ প্রসন্ন হইয়া রামকে | 
কহিলেন, বৎস! এই মহর্ধির সমভিব্যাহারে |: 
তোমায় তপোবনে গমন করিতে হষ্বে। | | 


| পিতার বাক্য শ্রাধণ করিয়! রাম যে আঁজা। | 


বলিয়! স্বীকার করিলেন । রাষের বাধ্য শ্রাষণ 
করিয়া রাজ! মনোষধ্যে পর্যালোচনা পুর্ব 
মহর্ষি বিশ্বাধিত্রকে কহিলেন, আপনি গা" 
চক্রকে লইয়া গন করুন 1 
রাজা দপরথের এইরূপ ' বাধ্য শঁবণ 
হরি ফঠোরব্রতাচারী পছন্ছি 'িশ্বামিত 
পর পরিতূষ্টী ছদয়ে রী্িতাঁয় ঘামকে 
নইয়াপাষম করিলেন ('ছননর খফ্যোঁপলক্ষে 


। পপ পপ পাপ পাদ পপি 
রা মি 
৩ 
















রর বজ্জাপফি-সমমিন মহাবাগ ধবী 
নিক্ষেগ করিলেন এ সঙ্ধল রানে আনি 
হৃদয়ে তাড়িত হইয়া আকষাশাগ হইতে 
অপসারিত, হইলাম ।: সেই সময় সবীর্ঘলৈ নন 
রাম আমার উপরি উপর্যুপরি সহজ হজ 
বাণ নিক্ষেপ করিতে লাগিলেন; - বং: 
আমার দেহ সহঅধা বিদারিত ও উদ্ভাক্ট: 
করিয়া আমাকে পক্থ্ীর ন্যায় গগনতলে ভ্রমণ, 
করাইয়া বেগে সাগরের পর-পারে নিক্ষেগ 
করিলেন। এইরূপে উপধধ্যপ্থি - শরপাতে 
হত-চেতন হইয়! আমি নিরন্ত হইলাম। পরে 
অতি কষ্টে চেতনা প্রাণ্ড হইয়া লক্কানগরী 
বেশ করিলাম ।. যে দকল মহাবল রাক্ষেপ 
আমার সমভিব্যাহারে ছিল ; রাম ক্ষণমা তেই 
তাহাদ্িখকেও বিনাশ করিয়াছিলেন। এই 
প্রকারে জামি তৎকালে যুদ্ধে ডাহার হত 
হইতে কোন প্রকারে সুক্ত হইয়াছিলাম্‌) 
 ক্লামচন্দ্র যখন বালক 3 যখন তিনি 
শন্ত্র ভালরূপ শিক্ষা করেন 'নাই; তখনই 
তিনি আাঙ্কার এই দশা করিয়াছিলেন। এখন 
















শর প্রা হইয়া শয়ন" বিশ্ষার়ণ পূর্বক: 
এ আশ্রমে উপনীত হইয়া ক্বস্থিতি করিতে 
লাগিলেন: তখনও তীছার শশ্রঃ প্রভৃতি 
পুরুষ-চিহ্ণ সকল প্রকাশ পায় নাই; তিনি 
অতি বালক, শ্টামবর্ণ, দীর্ঘলেশচন, সৌন্দর্য্য- 
শালী ও কাকপক্ষধারী ছিলেন ; তাহার 
কর্ণে কুগুল, গলদেশে মাল! এবং হুস্তে শরাঁ- 
সন শোভা পাইতেছিল । এইরূপে ততকালে 
ভ্রীমান রাম স্বীয় প্রদীণ্ড তেজে দণ্ডকারণ্য 
শোভিত করিয়া নবোদিত চন্দ্রের ন্যায় দৃষ 
হইতে লাগিলেন। . 

 রাক্ষসরাজ! ইত্যবসরে, কামরূপিত্- প্রযুক্ত 
আমি একদিন ইচ্ছাষত মহাঁশৈল-সঙ্কাশ রূপ 
ধারণ করিয়া শারদীয় সান্ধ্য জীমৃতের ন্যায় 
আকাশপথে এ আশ্রমে উপস্থিত হইলাম । 
একে আমি স্বভাঁখত বলবান,তাহাতে বর শ্রার্ 
হইযছিলাম ) হুতরাঁং আমি দর্প-সহকারে ; 
আঁশ্রম-মূখ্যে প্রবেশ করিলাম । বেগে যখন | তাহার জন্তর-শিক্ষ। সমাপ্ত হইয়াছে): এগম 
প্রবেশ করিলাষ, রাম তখন আমায় দেখিতে তাহার পরাক্রমও অব্যর্থ হইয়াছে। গগবক 
পাইলেদ। হর্ন কিনা তিনি অপুমাতরও ক্াক্ষুলরাজ! আফি তোমায় নিষারণ করিতেছি) 
! তুমি যছ্গি আমার নিযারণ না গুবিয়! রাষের 















৯৪ 


রামায়ণ। 





না! কর; তাহা! হইলে দেখিতে পাইবে, হয 
ওপ্রাসাদে পরিব্যাপ্ডা, বিবিধ পণ্য্রব্যে বিসতৃ- 
বিতা লঙ্কাপুরী জানকীর জন্য আকুলিত ও 
ছিন্ন ভিন্ন হইয়াছে; তুমি দেখিতে পাইবে, 
দিব্য-চন্দন-চর্চিত দিব্যাভরণ-ভূঘিত রাক্ষস 
সকল রাম্রে হস্তে নিহত হইয়! রণ-ভূমিতে 
শয়ন করিয়াছে। সাধু ব্যক্তিগণ শ্বয়ং পাপা- 
চরণ করেন না; কিন্তু পাপীর সংসর্গ হইলে, 
তাহারাও সর্পহৃদে মতস্যগণের ন্যায় পর- 
পাপে নিহত হয়েন। 

মহারাজ! তুমি রাক্ষলগণের মহাশোক ও 
শক্রগণের আনন্দ বর্ধন এবং নিজের ও কুলের 


্থায়িত্ব-বিষয়ে সন্দেহ উপস্থাপন করিও ন? |. 
আমার পরামর্শের অন্যথাচরণ করিলে তুমি 


অবিলদ্েই দেখিবে,হতাবশেষ নিয়া শ্রয় নিশা- 
চরগণ কেহ কেহ স্ত্রীপুত্র লইয়া, কেহ কেহ বা 
সত্রীপুত্র হারাইয়া দশদিকে পালয়ন করি- 
ভেছে; নিশ্চয়ই দেখিতে পাইবে, শরজালে 
লঙ্ক। আকুলিত হইয়াছে; চারিদিকে অগ্নি 
প্রদ্থলিত হইয়াছে ; বাদ.ভবন সমস্ত দগ্ধ 
হইয়াছে। রাজন! তোমার সহত্ সহস্র 
মহিষী; দেখিতেছি, এক সীতার জন্য তাহার। 
সকলেই দিগৃদিগন্তে ধাবিত হইবে। মুহা" 
রাজ! তুমি নিজের, নগরীর, অস্তঃপুরের 
এবং রাক্ষলকুলের বিনাশের নিমিত্তই সীতাঁকে 
আনয়ন করিতে প্রবৃত্ত হইয়াছ। রামের 
সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলে, তোমায় অবিলম্তেই 
মান, সৌড়াগ্য, রাজ্য, স্ত্রী এমন কি নিজের 
(অভীষ্ট জীবন পর্যাস্ত সমস্তই হারাইতে, 
হইবে। মহারাজ! “আমি অনেকধার দেব- 





গ্রপকে পরাজয় করিয়াছি” বলিয়া! তোষাক্ যে 
গর্ব আছে, রাম নিশ্চয়ই তাহা চুণ- করি 
যেন। রাক্ষলরাজ! এক্ষণে যদি তোমার 
দীর্ঘকাল দুখ, সৌভাগ্য-সম্পত, রাজ্য এবং 
আপনার অভিলধিত জীবন ভোগ কারবার 
ইচ্ছা থাকে, তাহ! হইলে রামের অনিষ্টা; 
চরণে প্রবৃত্ত হইও ন1। 

রাক্ষপরাজ! আমি তোমার সহ) 
তোমায় বার বার নিবারণ করিতেছি; যদি 
একান্তই আমার নিবারণ অগ্রাহা করিয়া 
তূমি সহসা সীতাকে হরণ কর; তাহা হইলে 
রামশরে নিহত হইয়! দেহ ত্যাগ পূর্বক অবি- 
লঙ্েই তোমাকে সবান্ধবে যমালয়ে গমন 
করিতে হইবে। , 





ত্রিচত্বারিংশ সর্গ। 





মারীচ-বাক্য। 

মারীচ তৎকালে রাক্ষসরাজ রাব্ণকে 
এইরূপ বলিয়! পুনর্বার তথ্য পথ্য ও মি 
বাক্য বলিতে লাগিল। সে কহিল, মহা! 
রাজ! দেব-সংগ্রামে দেবরাজের বজ্তুপাঁতে 
আমার শরীর যে কেমন দারুণ ক্ষত-বিক্ষত | 
হইয়াছিল, তোমার তাহা! বিদিত আছে; 
বিষ্ণুর চক্র কেমন আমার অঙ্গ লেহন করি- 
য়াছে, শর-ৃষ্টিপাতে আমি কেমন পরিক্ষত 
হইয়াছি, দৈত্য-দানবদিগের বিবিধ অন্তরশস্ত্রে 
আমি কেমন সর্ববাঙ্গে বিদ্ধ হইয়াছি, তাহাও | 
তোমার অবিধিত নাই? বর-প্রাপ্ডি নিবন্ধন ( 





গর্বেবও আমি কতদুর গর্বিত ছিলাম, তাহ।ও 
তুষি জান। রাক্ষনরাজ! তথাপি,অশিক্ষিতান্্র 
| কাক্ষপক্ষধারী বালক মানুষ পদাতি রাম 
একাকীই শর দ্বারা হৃদয় বিদ্ধ করিয়া আমায় 
সাগর-পারে নিক্ষেপ করিয়াঁছিলেন। যাহা 
হউক, তৎকালে আমি এঁরূপে অতি কষ্টে 
মুক্তি পাইয়াছিলাম। কিন্ত, দশানন! সম্প্রতি 
'আবার যাহ ঘটিয়াছিল; বলিতেছি,শ্রবণ কর। 
উক্তরূপে পরাজিত হইয়াও তৎকালে 
আমার বৈরাগ্য জন্মে নাই। আমি পুনর্ববার 
দুই রাক্ষমের সমভিব্যাহারে ম্বগরূপ ধারণ 
করিয়। দণ্ডকধনে প্রবেশ করিলাম । আমার 
শরীর প্রকাণ্ড; শুঙ্গঘয় স্থতীক্ষ ; জিহ্বা যেন 
জ্বলিতে লাগিল। এই প্রকার মহাবল সগরূপ 
ধারণ করিয়া আমি খধিদিখের মাংস ভক্ষণ 
| পূর্বক দণ্ডকারণ্যমধ্যে বিচরণ করিতে লাগি- 
লাম। লঙ্ষেশ্বর ! অগ্নিহৌত্র, বেদী ও চৈত্য- 
বৃক্ষ, এই সকল চ্ছলে অত্যন্ত-নিয়তাহারী 
তাপসদিগকে ভক্ষণ করিতে আরম্ভ করি- 
লাম.) কাহারও বা রুধির পান করিয়। প্রাণ 
নাশ পূর্বক ভূমিতে নিক্ষেপ করিতে লাগি- 
লাম। রাক্ষসরাজ! আমি কাহাকেও ভয় 
করিভাম ন1) রুধির পানে মত্ত হইয়া ধর্মা- 
পরায়ণ সুনিজনের ধর্ধা-কর্্া বিজিত করিয়া 
নিশ্চিন্ত মনে--বিশ্বস্তচিত্তে দণ্ডকবনে বিচরণ 
করিতে লাগিলাম। ্‌ 
_ এই প্রকারে ধর্মকর্ম দুষিত করিয়া! বিচ- 
রণ করিতে করিতে আমি এক দিন বন 
মধ্যে: ধন্থাচারী তাপস, রাম, মহাভাগা' 
| বৈদেহী এবং চীর-কৃষ্াজিন-বাঁসা নিয়তাহারী 











. আক্ষঃশৃঙ্গ-সম্পন্ন স্গরূপে অতি ক্রোধভরে 
ভাহার প্রতি ধাবিত হইলাম । আমি একে 





কতদূর ভয় হইতে পারে: তাহাওস্ছাসার' 


অরগ্যকাড। ৃ 






তপন্থী মহাবল লক্ষমণকে দেখিতে পাইলাম । 
অমিত-তেজ! রাঁমকে বনচারী তপস্থী বোধে 
অজ্ঞানবশত আমি অবজ্ঞা করিলাম; পূর্ব 
বৈর৪ আমার স্মৃতিপথে উদিত ইইল) 
তখন ক্রোধে আমার তেজ পরিবর্ধিত হইয়া 
উঠিল; আমি সহচর রাক্ষসদ্বয়কে বলিলাম, 
নিশাচরদয় ! এই দেখ, আমাদিগের মহাঁক্ষ্য 
উপস্থিত। 

ক্রব্যাদগণ-মোদন আমি এই কথা বলি- 
যাই পূর্ব্বের প্রহার স্মরণ পূর্বক মানুষ- 
মাংস-লোলুপ হুইয়া মহাবল রামকে 'সংহার 
করিবার জন্য রাক্ষসদ্বয়ের সমভিব্যাহারে 















ভীষণাকৃতি, তাহাতে ভয়ানক নীলবর্ণ ; 
ব্যাদিত-বদন রাক্ষসদ্বয়ের সহিত আমাকে 
সমীপবর্তী হইতে দেখিয়া! মহাবল রাঘব 
কিঞ্চিম্মাত্রও বিচলিত ব৷ বিম্মিত হইলেন 
না। পরস্ত অবলীলান্রমে স্থমহান শরামন 
বিস্ফারণ করিয়া স্ুপর্ণ ও অনিল-সদৃশ বেগ 
সম্পন্ন, শক্রজন-ভয়ঙ্কর, সন্নত, শাণিত, পঞ্চ- 
পর্বব, তিন বাণ ক্ষেপণ করিলেন। অক্রিঘট- 
কর্ম) রামের শরাসন-বিনির্ঘুক্ত আশীবিষ-দদৃশ 
এঁতিন বাণে সমগ্র দণ্ডকারণ্যের অন্ধকার 
বিদুরিত হইল। রুধিরপায়ী অতিত্বয়ীনক 
অশনি-সঙ্কাঁশ স্নত-পর্বব সেই শাণিত বাপ- | | 
ত্রয় এক সঙ্গে বেগে আগমন করিতে লাঁগিল। |. 
আমি পূর্বব হইতেই রামের পরাক্রম বিল" 
ক্ষণ অবগত ছিলাম; এবং রাম হইভে..যে 






















অবিদিত ছিল না। স্বতরাং মেঘ-সদৃশ- 
গরস্তীররাবী বাণ স্লাগমন করিতেছে দেখিয়াই 
আমি তৎক্ষণাৎ বায়ুর ন্যায় বেগে নিমেষ- 
মধ্যে সাগর-পারে পলায়ন করিলাম । বাপ 
সাগর তীর পর্য্যস্ত আগমন করিয়। নিবৃত্ত 
হইল। পরন্ত সেই ষেছুই রাক্ষদ আমার 
সমভিব্যাহারে দণ্ডকবনে গমন করিয়াছিল, 
তাহারা ছুই বাণে নিহত হইয়া শোণিতাক্ত 
কলেবরে ভূমিতে শয়ন করিল। 

এই প্রকারে অতি কষ্টে রামের বাণ 
হইতে মুক্তি লাভ করিয়া আমি জীবন লইয়! 
নিরতিশয় ভীত চিত্তে লক্কায় আগমন পূর্বক 


করিয়াছিলেন, অদ্যাপি তাহারও বেদনা রহি- 
য্াছে। 

যাহা হউক, মাঁুষের নিকট তাদৃশী 
প্রাণাত্তকরী ধর্ষণ! এবং তাদৃশী মহতী যাতন! 
প্রাপ্ত হইয়। দারুণ দুঃখ নিবদ্ধন অবশেষে 
আমার মনে বৈরাগ্য জন্মিল। তখন আমি 
লঙ্কা, গৃহ, স্ত্রী, রাক্ষমসমাজ, বন্ধুবান্ধব, এবং 
অতিছুর্লভ স্থখভোগ, সমস্তই পরিত্যাগ 
পূর্বক সত্বর এই মহাবনে আগমন করিল্যম। 
রাজেন্দ্র ! আমি সেই নির্ব্বেদ-নিবন্ধনই বাঁন- 
প্রন্থ, হুইয়াছি। 'লক্কেস্বর! আমি রামের 
প্রভাব উত্তমরূপ জানিয়াছি; তাহার বলও 
সাক্জাৎ প্রত্যক্ষ করিয়াছি; উহার শর-সংল্পা- 
শের ফলও এখনও. ভোগ করিতেছি; স্বতরাং 
| এক্ষণে আবার ফোন্‌ সাহসে তাহারই 
| 1 সশীপবর্তী হইব রাক্ষমরাজ। বলিতে ক্ষ 


সুস্থ হইলাম। মহাবাহে।! পূর্ব্বে বিশ্বামিত্রের 
আশ্রমে রাম যে আমার বক্ষঃস্ছলে প্রহার' 


রামায়ণ! 





আমি এতাদুশ ভীত হইয়াছি যে, চারিদিকেই 
যেন সহত্র সহত্র রামকে দর্শন করিতেছি; 
এই সমস্ত অরণ্যই যেন রাম-ময় বালয়া আমার 
প্রতীয়মান হইতেছে; আমি দেখিতেছি, 
যেন চীর-কৃষ্ণাঁজিন-বাঁসা রামচন্দ্র পাঁশহস্ত 
অস্তকের ন্যায় শরচ়াপ হস্তে প্রত্যেক বৃক্ষেই 
অবস্থিতি করিতেছেন! রাক্ষসরাজ! কি 
নিজ্জন, কি জনতা, সকল স্বানেই আমি কেবল ' 
রাষকেই দর্শন করি ; অধিককি,স্বপ্পেও রামকে 
দর্শন করিয়া আমি ভয়ে হতজ্ঞান ও উদ্‌- 
ভ্রান্তচিত্ত হইয়! খাকি। লঙ্কেশ্বর ! রামে 
আমার এতদূর ভয় যে, রকার আদ্য অক্ষর 
বলিয়া রত্ব রমণী প্রভৃতি শব্দও আমার 
ভয়োতপাদন করে। আমি তাঁহার প্রভাব 
বিলক্ষণ জানি; স্থতরাং বলিতেছি, তাঁহার 
সহিত যুদ্ধে প্রবৃত্ত হওয়! তোমার কোনক্রমেই 
কর্তব্য নহে। যদ্দি আমার কথা গ্রাহা কর, 
তাহ! হইলে রামের নামও করিও না। 
কোন কোন ব্যক্তিতে কেবল ধর্ম ও 
অর্থ, কোন কোন ব্যক্তিতে কেবল ধর্ম ও 
কাম, কোন কোন ব্যক্তিতে কেবল কাম ও 
অর্থ এবং কোন কোন ব্যক্তিতে ধর্ম, অর্থ ও 
কাম, এই তিনই একত্র দৃষ্ট হুইয়। থাকে। 
ইহাদের মধ্যে ইচ্ছা হইতে কামের, চেষ্টা 
হইতে অর্থের, এবং শ্রদ্ধা! হইতে ধর্দের বৃদ্ধি 


হয়; এই তিনই এ তিনের ফল।৯ 


আমি দেখিতেছি, রামের হত্তে বিনিপাত 
ভিম্ন জন্য কোনরূপে তোমার বীরধ্য-ছানির 


কোনই আশঙ্কা নাই। অত্র দ্ারণ। তুমি |. 
রি ১১8৯8893538 








অরণ্কাণ্ড। 








মগ 








কে প্রদর্শন করিল! এই দ্বারে উপস্থিত 
হইলে সমগ্র রাক্ষদকুলের সহিত আমর! 
সকলেই বিনষ্ট হইব, সন্দেহ নাই। 
লঙ্গেশ্বর ! এই পৃথিবীতলে জিতেক্দ্রিয় 
নিয়ত-ধর্ম্মাচারী পরাপকার-প্লাুখ অনেক 
সাধু ব্যক্তিও অপরের অপরাধ নিবন্ধন সগণে 
বিমষ্ট হইয়াছেন। নিশাচররাজ! দেখিতেছি, 
সেইরূপ তোমার অপরাধে আমাদিগকেও 
বিনষ্ট হইতে হইবে! অতএব তোমার যাহা 
কর্তব্য বোধ হয় কর; আমি কিন্তু তোমার 
অনুগামী হইব ন1। রাম মহাতেজন্বী, মহা বুদ্ধি 
এবং মহাবলশালী; তিনি সমগ্র রাক্ষস- 
বংশেরও উচ্ছেদ করিতে পাঁরেম। আর দেখ, 
শূর্পণখা বাস্তবিকই অপরাধিনী; তথাপি জন- 
স্থানবাঁসী খর, চতুর্দশ সহজ্র রাক্ষল সমভি- 
ব্যাহারে তাহার পক্ষ হইয়া! বিনাপরাঁধে একক 
রামকে আক্র্ণ করিয়াছিল; হৃতরাং অরিষ্ট- 
কন্ম। রাম তাঁহাকে সদলবলে বিনাশ করিয়া- 
ছেন; ইহাতে রামের দোৌষই বাকি! 
রাজন! যদিও ভুমি বজ্জরপাণি দেবরাজ 
ইন্দ্রের সহিত সমস্ত দেবগণকে, যমকে, 
কুষেরকে এবং বরুণকে পরাজয় করিয়াছ ; 
তথাপি রামের সহিত যুদ্ধ করিতে তুমি 
কোন ক্রমেই সমর্থ হইবে না। রাম কুপিত 
হইলে হ্বর্গ হইতে ইন্দ্রকেও আকর্ষণ,.করিতে 
গারেন) যমেরও সন্বুখীন হইতে সমর্থ হয়েন; 
বরুণকেও বন্ধন করিতে পারেন ; কালেরও 


1 কাল হইতে পাঁরেন | অধিক কি, তিনি সমস্ত 
| লৌক সংহার করিয়! পুনর্বার নূতন লোকও ॥ 
নিবর্ডিত করিতে সমর্থ হইবেছা। বি 


| সি করিতে পারেন। 


রাক্ষসরাজ | বন্ধু-বাদ্ধব-স্বজনগণের হিত- 
কামনাতেই আমি. এই সকল কথা বলি- 
লাম; কিন্তু যদি তুমি আমার 'বাক্য'গ্রাহ না 
কর, তাহা হইলে রামের সরল-পাতি সায়ক- 
সমূহ ছারা, তোমায় অবিলাম্মেই ম্থীয় প্রিয় 
জীবন পরিত্যাগ করিতে হইবে, সন্দেহ নাই । 





চতুশ্চত্বারিংশ সর্গ। 





রাবণ-বাকা। 2 

ুমূর্য্ণ ব্যক্তি যেরূপ ওষধ ভক্ষণ করে 
না; অভিমান বশত রাক্ষসরাঁজ রাবণও সেই- 
রূপ মারীচের হিত বাক্য গ্রাহহ করিলেম 
না। প্রত্যুত তিনি স্বৃত্যু-প্রেরিত হইয়াই 
পথ্য ও হিত বাদী মারীচকে অযৌ্ভিক পরুষ 
বাক্যে প্রত্যুত্তর করিলেন, মারীচ! ভূমি কি 
নিমিত্ত আমাকে এ প্রকার অযুক্তার্থ বাক্য বলি- 
তেছ! উষরে রোপিত বীজের ন্যায় তোমার 
এই সকল বাক্য নিতাস্তই নিহ্ষল। তোমার 
কথায় আঁমি রামকে যুদ্ধে তয় করিতে পারি 
না; বিশেষত রাম মানুষ, ধন্মশীল এবং মুর্থ। 
যে রাম সামান্য স্ত্রীর বাক্য শুনিয়া! রন্ধুজন, 
রাজ” মাতাঃ পিতা, সমস্তই পরিত্যাগ 
করিয়া একবারে বনে আগমন করিয়াছে; 


1 


আমি যুদ্ধে খরঘাতী সেই রামের প্রাপ-প্রতিমা |. 
প্রিয়া ভার্ধাকে তোমার সঙ্ক্ষেই অবস্টাই |. 
হরণ করিব। মারীচ! ইহাই জামার দৃষট 

প্রতিজ্ঞা) ইন্্-প্রভৃতি হযান্থরগণও'আষাকে | 












৯৮ 


রামায়ণ। 





মারীচ! আরে! শুন, কর্তর্য-নিরপণ- 
বিষয়ে গুণ, দোষ, অপায়, অনপায়, উপায় 
বা অনুগায়, 'এই সকল বিষয়ে যদি রাজ। 
মন্ত্রীকে যথান্যায়ে পরামর্শ জিজ্ঞানা৷ করেন, 
নিজের মঙ্গললিপ্নু স্থবিজ্ঞ মন্ত্রী, তাহা হই- 


[| লেই কৃতাঞ্জলিপুটে হেতুপ্রদর্শন পূর্ববক তাহার 


যথাযথ "প্রত্যুত্তর দ্রিবেন। রাজাকে অতি 
বিনীতভাবে এবং সুদ্রবাক্যে অপ্রতিকুল 
স্বমিষউ হিতবাক্য বলাই কর্তব্য । রাজার 
সম্মান রক্ষা করিয়া! কথ! কহ উচিত ; অত- 
এব প্ররিণামে হিতজনক আপাতত প্রতি- 
কুলবৎ প্রতীয়মান বাক্য যদি সনম্মাননার 
সহিত কথিত না হয়, তাহা হইলে রা'জ। 
তাহ! গ্রাহহ করেন না। অপরিমেয়-তেঁজঃ- 
সম্পন্ন রাজগণ পঞ্চরূপী;-_তীহারা যথাসময়ে 
অগ্নি, ইন্দ্র, চন্দ্র, যম ও কুবের, এই পঞ্চ 
প্রধান দেবতার রূপ ধারণ করেন। রাজা- 
দিগের ক্রোধ এবং প্রসন্নতাও তাহাদিগেরই 
সমাঁন। অতএব সকল অবস্থাতেই রাজা- 
দিগকে পৃজ। ও সন্মাননা কর! কর্তব্য। পরস্তব 
তুমি রাজধণ্ম পরিজ্ঞাত নহু; ভুমি কেবল 
মোছেই আচ্ছন্ন হইয়। আছ ; তোমার অস্তঃ- 
করণও অত্যন্ত দূষিত; সেই জন্যই তুমি 
অভ্যাগত আমার প্রতি যথেচ্ছ মান|'পরুষ 
বাক্য প্রয়োগ করিতেছ। 

* মারীচ! আমি তোমাকে গুণ, দোষ বা 
নিজের মঙ্গলামঙ্গল বিষয়ে কিছুই পরামর্শ 
জিজ্ঞাস! করিতেছি না; কেবলমাত্র আজ্ঞ। 
করিতেছি, আমার এই কার্ধ্যে :তোমায় 
মাহায্য করিতে হইবে। তুমি রজত-বিন্ট- 





বিচিত্রিত হ্থবর্ণময় স্বগরূপ ধারণ পূর্ববক 
জানকীর লোভোহ্পাদন করিয়া জামার 
অভীষ্ট সাধন কর। তুমি এইকপ ্বর্ণময় 
মায়ান্বগ রূপ ধারণ করিলে, তোমাকে দেখিয়া 
জানকী নিরহিশয় বিস্মিত হইবে, এবং সত্বর 
ইহাকে আনিয়! দেও বলিয়। নিশ্চয়ই রামকে 
অনুরোধ করিধে। সীতার অনুরোধে রম 
এবং লক্ষ্মণ বহির্গত হইলে গরুড় যেমন 
সর্পিগীকে হরণ করে, আমিও সেইরূপ অনা- 
যাসে বিদেহ-নন্দিনীকে হরণ করিতে পারিব। 
এইরূপ করিলে আমার অভীষ্ট কাধ্যের কোন 
বিদ্বই হইবে না । অতএব সৌম্য! চল, অভি- 
প্রেত কাধ্যসিদ্ধির নিমিত তৎপর হও ; পথে 
তোমার মঙ্গল হউক। 

মারীচ ! রামকে প্রবঞ্চনা করিয়! আমি 
বিন] যুদ্ধেই সীতাকে প্রাপ্ত হইয়া! অভীষ্ট 
সাধন পূর্বক তোমার সমভিব্যাহারে লঙ্কায় 
প্রত্যাগমন করিব। আমি তোমায় অবশ্যই 
এই কার্ধ্য করাইব; ষদ্দি বল-প্রয়োগ করিতে 
হয়, তাহাতেও ক্রুটি করিব না। যে ব্যক্তি 
রাজার অবাধ্য, তাহার কখনই মঙ্গল হয় 
ন1। কিন্তু মারীচ ! এই কার্য সংসিদ্ধ হইলে, 
আমি সিদ্ধকাম ও অতীব অন্ত . হইয়া 
তোমাকে 'অর্ধরাজ্য প্রদান করিব। 'অত- 
এব, তাত! যাহাতে আমি জানকীকে প্রাণ্ড 
হইতে পারি, তুমি তাহার চেষ্টা কর;্মামাকে 
আশ্রয় করিয়াই তুমি কার্ধ্যানুষ্ঠানে প্রবৃত্ত 
হও । । 

মারীচ! তুমি আমার বল, কৌলীন্য, | 
শৌর্ধ্য এবং এব, সমস্ত অবগত থাকিয়াও |. 












অরণ্যকাণ্ড। 


৯৯ 





কি জন্য নিরুপায় রাম হইতে দারুণ বিপ- 
দের আশঙ্কা করিতেছ! আমি মৈথিলীকে 
লইয়। আকাশপথে যথায় গমন করিব, রাম 
বা অন্য কোন মমুষ্যই তথায় গমন করিতে 
পারিবে" না। ভুমিও মীয়াবী, সেই ছুই 
বীরকে আশ্রম হইতে বহির্গত ও বনমধ্যে 
বিমোহিত করিয়া সত প্রস্থান করিবে। 
অপ্রমেয় অপার পারাবারের অপর পারে 
উত্তীর্ণ হইলে রাম লক্ষমণের সমভিব্যাহারে 
চেষ্টা! করিয়াও কি করিতে পারিবে! মারীচ! 
'] তুমি দেখিয়াছ,আমি সমস্ত-দেবগণ-সহায় পুর- 
নরকে এবং কুবের ও যমকেও যুদ্ধে পরা- 


পঞ্চচত্বারিংশ সর্থ। 


ঃ 


০০০০০ 


মারীচ-বাক্য। 


রাক্ষপরাজ রাবণ বিপরীত বোধে এই- 
রূপ তিরস্কার করিলে মারীচ তাহাকে পরুষ 
বাক্যে কহিল, দশানন! কোন্‌ পাপাত্বা 
তোমাকে নগর, রাজ্য ও অমাত্যগণের সহিত 
বিনষ্ট হইবার উপদেশ দিয়াছে! রাজন ! 
তোমাকে স্থখী দেখিয়া! কোন্‌ ব্যক্তি সন্ভষ্ট 
ও আনন্দিত নহে! কোন্‌ ব্যক্তি ' তোমায় 
দেখিতে পারে না! কে তোমায় এই 


জয় করিয়াছি; তথাপি তুমি একট! সামান্য [উন্মুক্ত সৃত্যুঘ্ধার দেখাইয়া দিল! আমার 


মানুষ রামকে ভয় করিতেছ কেন! যাবদীয় " 


প্রাণী অবলোকন করিবে, মণ্কর্তৃক বলপূর্ব্বক 
অপহৃত সীত৷ কম্পিত কলেবরে আর্তন্বরে 
রোদন করিতেছে । আমি যখন সিদ্ধগণ-নিষে- 
বিত অবাধ আকাশপথে ধাবমান হইব, তখন 
গরুড় বা সমীরণও আমার অনুগমন করিতে 
পারিবে ন।। 

'মারীচ! রামের নিকট গমন করিলে 
তোমার জীবন সংশয় হইতে পারে; কিন্তু 
আমার অবাধ্য. হইলে তোমার স্বত্যু নিশ্চয়। 
অতএব এক্ষণে বুদ্ধি পূর্বক এই উভয় পক্ষ 
পর্ধ্যালোচন করিয়া যাহ! শ্রেয়ক্কর বিবে- 
চন! হয় কর। 


$ 


নিশ্চয় বোধ হইতেছে, তোমার শক্রু হীনবল 
রাক্ষলগণই, বলবানের লহিত বিরোধ 'ঘটা- 
ইয়া! তোমায় নউ করিবার চেষ্টা করিতেছে। 
তাহার! তোমাকে অতি উত্তম সহজ মৃত্যুর 
উপায় উপদেশ করিয়াছে! রাবণ!যাহাদিগের 
ইচ্ছা, তুমি নিজের কর্ধা-নদোষেই বিনষ্ট 
হও; তুমি উল্মার্থগাঁমী হইলে, শান্ত্রানুনারে 
তোমাকে নিবারণ কর। অবশ্য কর্তব্য হইলেও 
তোমার যে সকল অমাত্য তোমায় নিবারগ 
করিতেছে না ; তাহাদিগকে বধ কর] অবশ্য 
কর্তব্য; কিন্য তুমি তাহা করিতেছ না। 
যথেচ্ছাচারী উৎ্পথগামীশ্রাজাকে দমন করা 
সদমাত্যগণের উচিত কার্য ; কিন্তু তোমার 
দমন বিধেয় হইলেও তাহার! তোমায় দমন 
করিতেছে না । নিশাচররাজ ! প্রড়ু কুশলে 
থাকিলেই মন্ত্রিগণ ধর, অর্থ, কাম ও বিপুল-: 
কান্তি লাত করে; আর অনীতিবশত প্রভুর 











1 ১৭০... 


রামায়ণ। 





বিপদ উপস্থিত হইলে মন্ত্রিগণও সবীন্ধবে 
বিনষ্ট হয়| বিজয়িজেষ্ঠ ! রাজাই ধর্ম ও 
কীর্তির মূল; অতএব সকল অবস্থাতেই 
রাজাকে'রক্ষা করা কর্তব্য। 
রাঁক্ষনরাজ! আর রাজাও মন্ত্রণার অবাধ্য, 
অবিনীত এবং উদ্রন্বভাব হইলে কখনই 
রাজ্য পাঁলন করিতে সমর্থ হয়েন না। যাহার! 
উগ্রস্থভাব রাজার অনুবর্তন করে, দুঃসারথি- 
কর্তৃক বিষম-মার্গচালিত রথের ন্যায় তাহা- 
রাও তাহার সহিত বিশীর্ণ হয়। সচ্চরিত্র 
সাধুগণ স্বয়ং পাঁপাচরণ না করিলেও পাগীর 
ৎসর্গ হেতু, সর্পহ্দক্ফিত মতসাগণের ন্যায় 
পর-দোষে বিনষ্ট হয়েন। এই পৃ্থিবী- 


তলে নিত্য-নিয়মাচারী ধর্ম্দানুষ্ঠান-নিরত |: 


অনেক সাধু ব্যক্তিও পরের অপরাধে সবা- 
দ্ধবে বিনউ হইয়াছেন। রাবণ! প্রতিকূলা- 
চারি-উ্রস্বভার-রাজ-রক্ষিত প্রজা, গোমায়ু- 
রক্ষিত মেষগণের ন্যায় কখনই বৃদ্ধিপ্রাপ্ত 
হইতে সমর্থ হয় না। রাবণ! তুমি অজিতে- 
দিয় উগ্রন্থভাব ও ছুর্বৃদ্ধি; তুমি যখন 
রাক্ষসগণের রাজা, তখন তাঁহারা অবশ্টই 
বিনষ্ট হইযে। সেই জন্যই-কাকতালীয় 
ন্যায়ে তুমি এই বৈর-সংঘটন করিয়াছু! 
ইহার প্রকৃত ফল আর কি; তুমি সসৈন্যে 
বিনফী-হইবে! এই বৈর-নিবন্ধন সেই দিব্যাস্তর 
বেত! মহীধনুর্ঘর পুরুষশ্রেষ্ঠ রাম যে জামাকে 


সত-পথে. প্রেরণ করিষেন, তাহাতে আমি 


কৃতকৃতযই হইব; পরম্য তুমি কালপাশে 
পরিবেষ্তিত হইয়াই, মুদূর্যু ব্যক্তির উষধের 
ন্যায়, অজানবশত জামার বাক্য গ্রা্ছ 


করিতেছ ন1। নিশ্চয় জানিবে, আমি রামের 
দৃষ্টিপথে নিপতিত হইবামাত্র নিছত হই* 
য়াছি; তুমিও সীতাঁকে হুয়ণ করিলেই সবান্ধবে 
বিনষ্ট হইয়াছ। ফল কথা, আমার সমভি- 
ব্যাহারে গিয়া তৃষি'্যদি আশ্রম হইতে দীতাকে 
আনয়ন কর; তাহা হইলে তুমি, আমি, 
লঙ্কা বা রাক্ষমগণ, কিছুই থাকিবে না, সমু- 1 
দায়ই বিধ্বস্ত হইবে! 

দশানন ! আমি তোমার হিতৈষী বলিয়া 
তোমায় নিবারণ করিতেছি; কিন্তু আমার 
বাক্য তোমার মনোমত হইতেছে না। 
যাহার! ম্বতকল্প ও গতামু, তাহারা কখনই 
সৃহৃদগণের হিত বাক্য গ্রহণ করে ন1। 


যট্ত্বারিৎশ সর্থ। 


মারীচের অভ্যুপপত্তি। 

মারীচ পুনর্ববার রাক্ষসরাজ রাবণকে 
ধর্মার্থ-সঙ্গত হিতন্বাক্্য বলিতে আরম্ভ কযিল। 
সে বলিল, রাজন! তুমি যতক্ষণ পর্য্যন্ত 
আমার কেশ ধারণ না করিতেছ, আমি তত- 
ক্ষণ পর্যন্ত যাহাতে তোমাক্ষে এবং শামাকে 
রামের হন্তে বিনষ্ট হইতে না হয়, তছ্ধিষয়ে 
সম্পূর্ণ চেষ্টা করিব। আমি ইতিপুর্কেই 
তোমার নিকট রামের বিবিধ গুণের কথা 
কহিয়াছি; এক্ষণে সেই মহাত্বার আরও গধ- | 
গ্রামের কথ! পুনর্বধার হলিতেছি। সেই সত্য- 
ধর্ম-পরায়ণ রামের ছ্বারাপহরণ করা৷ কোম- 
ক্রমেই তোমার উচিত হয় ন!। লক্বপাগ্রজ 














ভারণ্যকাণড। 


১০১ 





রাষচন্দ্রের অন্ভুত কর্মের বিষয় শুন, ভাপ 
কর্ম দেফতারাও সম্পন্ন করিতে পারেন না। 
তিনি, বলবান বিরাধ রাক্ষসকে বিনাশ পূর্বক 
জনন্থান আয়ত্ব করিয়া বিজন অরণ্য মধ্যে 
হখে বাদ করিতেছেন । তুমি যদি দারাঁপ- 
হরণ করিয়া! উহার অবমাননা কর, তাহা 
হইলে দেখিতেডি, অবিলন্থে ভুমি নিজেই 
| বিন হইবে অন্য কোনরূপ জ্সপরাধ হইলে, 
রাঘব সাধুচরিত-অনুসীরে ক্ষমা করিলেও 
করিতে পারিতেন ; কিন্ত দার-প্রধর্ধণ তিনি 
কখনই সহ করিবেন না। এই কার্ধ্য সর্বব- 
স্বাপহরণ অপেক্ষাও গুরুতর ও জুগুপ্িত) 
প্রাণিগণ নিজের প্রাণ পর্য্যস্ত পরিত্যাগ করি- 
যাও ইহার প্রতিবিধানার্ঘ বিক্রম প্রকাশ 
করিয়া থাকে। সুতরাং তুমি পত্বীহরণ করিয়া 
অবমানন1 করিলে, রাম তোমার অস্তক-স্বরূপ 
হইবেন। অতএব অগ্র হইতেই তোমার ইহা 
বিবেচনা কর! কর্তৃব্য। তেজন্বী রামের বিক্রম 
স্বভাবতই অপ্রতিবার্ধ্য ; তাহাতে আবার 
* কাম ও ক্রোধ নিবন্ধন উদ্দীপিত হইলে তিনি 
সাঁগরকেও শোঁষণ করিবেন । অতএব তুমি 


রাষের পত্থী হরণ করিবার জন্য এই যে; 


উদ্যোগ করিতেছ, আমি বিস্তর বিবেচনা ! 


| করিয়াও ইহাতে অগুমাত্রও স্থযুক্তি দম: 
1 আমি তোমারই অঘিপ্রেত কার্ধ্য সাধন করিষ। 


করিতেছি না। 


লঙ্বেশ্বর ! আর যদিই বা আমি সবগয়পে : 


তুমি কখনই দীতাকে. হরণ করিতে সমর্থ 
হইবে না। অথবা! দুই জরই' স্বানাস্তরিত 
হইলে তুমি যদিও ফথঞ্চিত সীতাকে লাভ | 
করিতে পার, কিন্তু তা! হইলে যদি তুমি 
ব্রশ্মালোকেও গমন কর,' তথাপি তোমাক 
নিস্তার নাই। শুরহথতা-সদৃপী বয়বর্ণিনী সীভাকে 
আনয়ন করিলে ভ্রেলোক্য-বিজয়ীরও স্বাধি- 
কার রক্ষণ কর] দুঃমাধ্য জাঁনিবে। যে রাজা 
মন্ত্রিগণের সহিত মন্ত্রণা না করিয়া বিপত্তি- 
জনক কার্ধ্যের অনুষ্ঠান করেন, পদ্মপন্ত্র-স্থিত 
জলের ন্যায় তিনি অধিককাল রাজ্য অব. 
স্থিতি করিতে পারেন না । অতএব রাবণ! 


আমি,সাধুজন-বিগর্থিত ঈদৃশ অনুচিত পথে 


সহসা প্রবর্তিত হইতে ইচ্ছা করি না; আমার 
নিজের স্বভাবও সেরূপ নহে? আর যদি আমার 
বধজন্য দুঃখ প্রাপ্তিই তোমার প্রয়োজনীয় 
হয়; যদি এতাবম্মা্রই এই কার্ধের পরি- 
পা হয়; তাহা হইলে আমি বলিতেছি, 
ভূমি অন্যায় পূর্ববকও আমাকে বধ করিয্বা | 
রাক্ষসগণ-মধ্যে নিজ আঁবাঁসে প্রতিগমন কর): 
রাম-বূপবিপৎসাগরে বম্প প্রদান করিওনা। : 

অথবা, রণপ্রিয় ! আমি বার বার ঘলি- 
লেও-যদি তুমি মার কথা গ্রহ না কর); 
তাহা হইলে গত্যন্তর কি, কি করিব, অগতা! 


আমার ভাগ্য নিতান্ত মনা; কিন্তু রাক্ষল- 


[ ্রতারণ। করিয়া রামকে অন্তর লইয়া যাইতে || রাজ! মিশ্চয়ই তোমার বিনাশ উপদ্থিত। | | 


ৃ ] পানি, 98825 


কর্তব্য কি অর, প্র রক ॥ 





রামায়ণ । 


সঞ্ডচত্বারিংশ সর্গ। 


৫ 


মারীচ-দান্বনা। 

রাক্ষসরাজ রাবণ মারীচের মুখে “কার্য্য 
সাধন করিব” এই বাক্য শ্রাবণ পূর্ববক হাস্য 
করিয়া! তাহাকে কৃহিলেন, মারীচ ! এক্ষণে 
রামের রাজ্য নাই, ধন নাই, মিত্র নাই; সে 
বনে বনে বিচরণ করিতেছে; স্থৃতরাং সে 
ইঞন্জের ম্যায় বলশালী হইলেও বা এক্ষণে কি 
করিতে পারে! মারীচ! তুমি তোমার নিজের 
ও আমার বল-বিক্রম অবগত আছ, সন্দেহ 
নাই; তথাপি তুমি যে সহায়-সম্পত্তি-বিহীন 


রামকে ভয় করিতেছ কেন, বলিতে পারি না! । 


মারীচ ! মনুষ্যগণ যেস্থানে গমন করিতে 
সমর্থহয় না, রাক্ষসের! সে স্থানেও গতিবিধি 
করিতে পারে; দ্বতরাৎ আমি জানকীকে 
লইয়! আকাশপথে আরোঁহণ করিব। আমি 
সমুদ্রের অপর পারে উপস্থিত হইলে রাম 
নিরুপায় হইয়া পড়িবে; তখন সে যতদূর 
সাধ্য বল-প্রয়োগ করিলেই বাকি করিতে 
পারিবে ! কি হ্থুরগণ,কি অস্থরগণ,যুদ্ধে কেহই 
আমার প্রতিদ্বন্দ্বী হইতে পাঁরে না) আমি 
একত্র সমবেত ত্রিলৌককেও পরাজয় কুরিতে 
পারি। মত্এরাবত-দমারঢ বন্তুপাণি পুর- 
দারও বিক্রম প্রকাশ করিতে আসিয়া সমস্ত 
দেবগণের সহিত আমার নিকট পরাজিত 
হইয়াছেন। আমি আমার ভ্রাতা ধনেশ্বয়কে 


এবং যম,.বরুণ ও পৃথিবীর সমুদায় রাজ- 


গণকেও রণে পরাজয় করিয়া বশবর্তী করি- 


1 1 শছি। যে ব্যক্তি ভ্রিলোক জয় করিয়া স্ববশে 


স্থাপন করিয়াছে, তুমি তাহার আশ্রয়ে অব- 
স্থিতি করিতেছ; তথাপি তোমার ভয় কেন 
বলিতে পারি ন1! 

মারীচ! এক দিন মহাদেব পার্বতীর 
মহিত কৈলাস পর্বতে ক্রীড়। করিতেছিলেন ; 
আমি সেই সময় বল প্রকাশ পূর্বক বাহু- 
যুগল দ্বারা সেই গিরিবরকে উত্তোলন করিয়া: 
ছিলাম; তাহাতে দেবাদিদেব মহাদেব 
আমার প্রতি পরিতুষ হইয়াছিলেন। আমি 
ভ্রিলোক উপভোগ করিতেছি; স্বর্গে দেবগণ- 
মধ্যে, অথব! যক্ষলোকে যক্ষাঁদি মধ্যে,কিংবা 
পাতালে নাগগণ মধ্যে আমার প্রতিদন্দ্বী 
কাহাকেও দেখিতে পাই ন1; সামান্য মানু 
ষকে আমার আশঙ্কা কি! আমি জানকীকে 
লইয়৷ ত্বরিত গতিতে নিমেষ মধ্যেই আকাশ 
পথে লঙ্কায় প্রত্যাগমন করিব। লঙ্কা! চারি- 
দিকেই শত যোজন সাগরে পরিবেষ্টিতা ; 
স্বপ্নে অথবা মনোরথেও লঙ্কায় আগমন 
করিতে রামের ব1 কাহারও শক্তি কোথায় ! 

ভূমিও মায়াবী, সমর্থ, বেগবান ও বুদ্ধি- 
মান) বৈদেহীর লোভোৎ্পাদন করিয়৷ তুমি 
শীত্রই অন্তন্থিত হইবে । আমার এই আদেশ | 
সম্পাদন ও রাম লক্ষাণকে প্রবরঞ্চনা করিয়া 
তুমি পুনর্ধবার আমার নিকটেই প্রত্যাগমন |. 
করিবে । তোমার মঙ্গল হউক তুমি প্রত্যা- | 
গমন করিলে আমর! উভয়ে 'একজেই লঙ্কা" | 
পুরীতে গমন করিব। এইরূপে রাম-লক্ষপকে | 
প্রতারণ৷ পূর্ববক সীতা লাভ করিয়া আমরা 
ছইজনে ককৃতকৃতার্থ হইয়া নিল ও টি 


দ্দিত চিত্তে বিচরণ করিব |: ক 











অরণ্যকাণ্ড। 








রাঁবণ এইরূপে মারীচকে আশ্বাস প্রদান 
করিলেন; কিন্তু রাক্ষস মারীচ সম্মুখে মৃত্যু 
দর্শন নিবন্ধন মুহুমু্ছু দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
করিতে করিতে অগত্য। অবিলম্বেই রাবণের 
সমভিব্যাহারে যাত্রা করিল"। 


অইচত্বারিংশ সর্গ। 


মারীচ-মৃগ-প্রবেশ । 
মারীচ নিজের আদন্ন মৃত্যু চিন্তা করিয়। 
যার পর নাই উদ্বিগ্ন হইল; কার্ষ্যে তাহার 
প্রবৃতি হইল ন1; সে ভয়-ব্যাকুলিত হৃদয়ে 





বার বার দীর্ঘ নিশ্বান পরিত্যাগ করিতে ' 


লাগিল। কিন্তু রাবণ দৃঢ় প্রতিজ্ঞ হইয়াছেন 
দেখিয়া, ভয়ে বিহ্বল ও কাতর হইয়। অগত্যা! 

বলিল, চল গমন করি। 
রাক্ষমরাঁজ, মারীচের তাদৃশ বাক্যে আন- 
ন্দিত হইয় গাঢতর আলিঙ্গন পূর্ববক তাহাকে 
কহিলেন, মারীচ ! তুমি যে এখন স্বতঃপ্রবৃত্ত 
হইয়া এই বাক্য বলিলে, ইহ! তোমার স্বাভা- 
বিক বীর্ষ্যের অনুরূপ । এক্ষণে তুমি যথার্থ 
মারীচ হইলে,ইতি পূর্বে তুমি অন্য এক রাক্ষম 
ছিলে ।' অধুনা! তুমি আমার লমভিব্যাহারে এই 
রত্ব-বিভূষিত পিশাচ-বদন-খরগণ-যুক্ত. কাম- 
গামী রথে আরোহণ কর; আর বিলম্ব করিও না। 
: অনভ্তর মাঁরীচ ও রাবণ বিমান-সদৃশ. সেই 
রথে আরোহণ করিয়া, সত্ব সেই আশ্রম- 
] 1 সগুর হইতে যাত্রা করিলেন. পরে বিবিধ 
| মনোরম পত্তন, সরোবর, পর্বত, নৃদী ও রাষ্ট্র 








সকল 'সন্দর্শন করিতে করিতে আঅবশেষে 
দণ্ডকারণ্যে উপনীত হ্ইয়া রাঘবের আশুাম 
দেখিতে পাইলেন। তখন রাবণ, মারীচ- 


সমভিব্যাহারে সেই রদ্ববিভূষিত কাম-গামী | 
রথ হইতে অবতরণ পুর্র্বক মারীচের হস্ত ]: 


ধারণ করিয়া কহিলেন, সখে! এ কদলীবন- 
বেষ্টিত রামের আশ্রম দৃ্তিগোচর হইতেছে; 
অতএব যে জন্য আগমন করিয়াছি, সত্বর 
তাহার অনুষ্ঠান কর। 

রাবণের বাক্য শ্রবণ পূর্ববক মারীচ ত্বরা- 
ম্বিত হইয়া তৎক্ষণাৎ রাক্ষমরূপ.প্ররিত্যাগ 
করিয়া শত-শত-রৌপ্য-বিন্দু-বিচিত্রিত স্থবর্ণ- 


ময় মগরূপ ধারণ করিল। ইন্দ্রনীল-চন্দ্রকাস্ত- 


সৃধ্যকাস্ত-মণি-সদৃশ বিচিত্র শতশত পদ্মসমূহে 
উহার দেহ সমলঙ্কৃত ; উহার শূ্গ চতুষ্টয় 


স্থবর্ণময় ও মণি-মগ্ডিত। মারীচ এই প্রকার সর্বব- 


প্রাণিমনোহর ম্বগরূপ ধারণ করিয়া রামের 
আশ্রম সন্নিধানে বিচরণ করিতে লাগিল। 
তাহার আয়ুর শেষ হইয়] আসিয়াছিল; অত- 
এব সে মনোমধ্যে স্থির করিল,'কর্তৃব্যই হউক, 
আর অকর্তব্যই হউক, প্রভুর হিতসাধন বাসত্বর 
্ব্গপ্রাপ্তির জন্য আমি উপস্থিত কার্ধ্য অব- 
শ্বই সম্পাদন করিব। রামের পরাক্রম আমার 
বিলক্ষণ স্মরণ আছে; কিন্তু প্রভুর আজ্ঞাও 
অতি নিদারুণ ; এস্থলে ,দেখিতেছি, প্রভূর 


আজ্ঞা! সম্পাদন করাই আমার শ্রেয়স্কর ;. 


নিজ জীবনে মঙ্গল নাই।১ মারীচ বিবেচনা 


পূর্বক এই প্রকার সিদ্ধান্ত ও নিক স্থির | 
করিয়। সীতার .মনোছরণ করিবার: নিষিত ৃ 


রামের সঙ্সিকটে বিচরণ করিতে লাগিব। 1. 


১০৩ 








শ না রি 
[৮৪ 





এইরূপে রাক্ষম মারীচ, সুখ-সজ্োগ- 
বিয়ত, ধর্ঘমপথে অবস্থিত, প্রতিজ্ঞা-পালন- 
নিরত, বনবালী, মহাবংশ-সম্ভৃত, তীক্ষবীর্ঘ্য, 
রাজনন্দন ্লামচন্দ্রের দৃষ্টিপথে উপস্থিত 
হইল। 

হন্দ-পৃত্র ্ারীচ অনতিদূর হইতে ই অস্ত- 
গামী সূর্য্য প্রভার ন্যায়, পর্ববাগ-সথন্দরী 
রাম-মহিষী সীতাঁকে দেখিতে পাইল; সীতাও 
 তৎ্পূর্ধ্বেই তাহাকে দেখিতে পাইয়াছিলেন। 


বত 


' উনপঞ্চাশ সর্থ। 


শপথ 


লক্ষণ-সমাদেশ। 

স্থবর্ণ-কান্তি-সম্পন্ন, উভয় পার্থ রজত 
ও ছেমবিন্দু দ্বারা বিচিত্রিত, কনক-বর্ণ-সমু- 
জ্বল-শৃঙ্গঘয়ে বিভূষিত, বৈদুর্ধ্য-সম-প্রভ-কর্ণ- 
যুগলে হ্থশোভিত, কান্তিবিরাজিত, সৃষ্ষম- 
রোম-মগ্ডিত সৃষ্ষম চর্খ্দে সাবৃত, নানা রত্বে 
বিচিন্র-কলেবর সেই স্থম্দর মৃগ দর্শন করিয়! 
সীতা নিয্নতিশয় চমতকৃত হইলেন। তাহার 
রোম কাঞ্চনময়, শৃঙ্গ প্রধাল-মণিময়, জিহ্বার 


ফাত্তি বালসূরধ্য-সদৃশ এবং তেজোমগুল নক্ষত্র 


পথ সমৃশ-সমূজ্ছল। সর্বাঙ্গ-হুন্দরী জনক- 
তনম্না সেই অদৃষটপুর্বব অপরূপ-রূপ স্ব দর্শন 
করিয়া নিতযস্ত বিল্রয়ন্থিত হইয়। মৃছ্যন্দ- 
হাস্য-ব্দনে রামচজ্জরকে বলিলেন, আর্ধ্যপুত্র ! 
[1 দেখুন, কেমন এক আশ্চর্য্য হুর ্থগ মদৃচ্ছা- 
ক্রমে বিচয়ণ করিতে করিতে আঁশ্রমমধ্যে 


[1 আগমন করিয়াছে! ইহার অঙ্গ-প্রত্যঙ্গ কেমন 


রামায়ণ । 


নাঁনা রত্বে বিচিজ্িত! রঘুমন্দন ! দুকারপ্য-। 


মধ্যে যদি এতাদৃশ স্বর্ণ স্বগের আবাস থাকে, | 


তাহা হইলে যে এই অরণ্য পৃথিবীয় শোভা, 
সে কথা মিথ্যা নহে । এই অরণ্যমধ্যে স্ববর- 
ভূষিত এই স্বগ দর্শন করিয়া আমার আনম্দ 
এবং ততসহকারে লোভও উৎপন্ন হইতেছে। |. 
আধ্যপুত্র! আমার ইচ্ছা, এই মগের স্বর্ণ] | 
কান্তি চর শয্যায় আস্তীর্ণ করিয়া স্থখে, 
শয়ন করি। আমি স্ত্রীজনের অনুচিত নিষ্ঠুর 
বাক্য বলিলাম সত্য, কিন্তু এই ম্বগের পরম- : 
স্ম্দর দেহ দর্শন করিয়া লোভে আমার মন 
একাস্তই আক হইয়াছে। 

প্রমুদিতা সীতার এই বাক্য শ্রাবণ করিয়া | 


1 পুরুষশ্রেষ্ঠ রামচন্দ্র নিতান্ত আনন্দিত হইয়া! 


লক্ষণকে কহিলেন, লক্ষ্মণ ! দেখ, এই সৃগের 
প্রতি নীতার লোভ জন্মিয়াছে। চর্ম সুন্দর 
বলিয়া আজি এই ম্থগকে মরিতে হইল! 
সৌমিত্রে! আমি এক দায়কেই ইহাকে 
সংহার করিয়া আনিব; পরস্ত আমি যতক্ষণ 
প্রত্যাগত না হইতেছি, ততক্ষণ তুমি অতি 
সাবধানে রাজনঙ্দিনী সীতাঁকে রক্ষ। করিবে । 
লক্ষ্মণ! ইহাকে বধ করিয়! চর্ম গ্রহণ পূর্বক ; 
আমি. এখনই আগমন করিব) কিন্ত আমি 
যতক্ষণ প্রত্যাগমন না করি, তুমি ততক্ষণ; 
কোথাও গমন করিও না পূর্বে সীতা অযোধ্যা- |: 
ভবনে রাঙ্কৰ আন্তরণে শয়ন করিয়া যেরূপ 
শোভা! পাইতেন, আজি এই মনোরষ স্বগচর্তে |. 
শয়ন করিয়াও লেইরূপ শোভিত হছইবেল। 
ধীমান লক্ষ্মণ তার়ামগের ব্যায় প্রন 
গাই ক নদ]. 

















অরণ্যকাণ্ড। 


১০৫ 





নানারপ চিস্তা করিয়া কহিলেন, বীরশ্রেষ্ঠ ! 
পূর্ব্বে পাবক-প্রতিম খধিগণ আমাদিগের 
নিকট যেমায়াবী মারীচ নামক রাক্ষসের কথা 
উল্লেখ করিয়াছিলেন, আযি,বোধ করি, এ 
সেইরাক্ষম। বনমধ্যে সৃগয়া-বিহারী ধনুষ্পাণি 
নেক রাজাকেই এই মারীচ মৃগরূপ ধারণ 
করিয়া সংহার করিয়াছে। মহামতে ! ইহার 
এই নানা-রত্ব-বিভূষিত দেহপ্র্শন করিয়াই 
আপনকার বিচার পূর্ববক স্থির করা কর্তব্য 
| যে, এহেমময় স্বগ নহে । নরনিংহ ! পৃথিবী- 
তলে স্বর্ণ স্বগের সদৃভাব কোথায় ! আপনি 
সম্যক বিবেচনা করুন। ইহার শৃঙ্গ প্রবাল- 


মণি-ময় এবং লোঁচন-যুগল রত্ব-বিনির্দিত ; |. 


অতএব এ নিশ্চয়ই মুগ নছে। আমি বোঁধ 
করি, এ মায়াম্বগ ; রাক্ষস মারীচই মৃগরূপ 
ধারণ করিয়াছে। 

মায়ায় মুগ্ধ হইয় চারুহাসিনী সীতা হৃত- 
চেতন'হইয়াছিলেন; সুতরাং তিনি লক্ষমণকে 
| এ প্রকার কহিতে দেখিয়া গ্রতিষেধ পূর্বক 
প্র ঘদয়ে রামচন্দ্রকে বলিলেন, আর্ধ্য- 
পুত্র! এই বন্দর ম্বগ আমাঁর মন হরণ করি- 
য়াছে। মহাঁবাহো ! ইহাকে আনয়ন করুন ; 
এইটি আমাদের ক্রীড়া-সামগ্রী হইবে। আমা 
দিগের এই আশ্রমমগ্ডলে চমর ও হ্যমর 
প্রসৃতি বিবিধপ্রকার হথন্দর-দর্শন স্বগ সকল 
দলে দলে বিচরণ করিয়া থাকে। কিন্তু কান্ত! 
ইতিপূর্বে আমি ইহার ন্যায় সতেজ, শাস্ত- 


প্রকৃতি ও কাস্তি-সম্পঙ্গ যুগ আর কখনই দর্শন 


| করিনাই। মদি আপনি ইহাকে জীবিতাবন্থায় 
3 ধরিতে, পারেন, তাহা হইলে আমাদিগের 


-্বরাজ্যে প্রতিগমন করিব, তখনও অন্তঃপুর 


ইহা একটি অতুত সামগ্রী হয়; আমরা ইহাকে 
দেখিয়া কতই আশ্র্ধ্যাক্থিত হাইব ! বন- 
বাসের সময় অতীত হইলে আমরা যখন 





মধ্যে এ আমাদিগের শোভ।-সামগ্রা হইবে। 
আর যদিই এই ্ৃগশ্রেষ্ঠ জীবিতাবস্থায় 
আপনকার হস্তগত ন! হয়, তাহ! হইলে 
ইহার মনোহর চর্দও আমাদের শ্রীতিকর 
হইবে। আমার ইচ্ছা হইয়াছে, আপনি 
এই ম্বগকে সংহার করিলে আমি শম্প- 
বিরচিত তাঁপসাসনে ইহার স্থৃবর্ণ- কান্তি চর্ম 
বিস্তার করিয়া উপবেশন করিব। 

* সীতার ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া! এবং 
সেই অদ্ভূত সবগ দর্শনে বিমুগ্ধ হইয়া প্রীমান 
রামচন্দ্র লক্ষষণকে কহিলেন, সৌমিত্রে! এই 
সুগ যদি বাস্তবিক মায়াম্বগই হয়, তথাঁপি 
আজি আমি ইহাকে অবশ্তাই বধ করিব; 
এ আমার নিতান্তই লোভোৎত্পাদন করি- 
তেছে। পৃথিবীর কথ! কি, প্রসিদ্ধ নন্দন বা 


চৈত্ররথ কাননেও এ প্রকার মুগ নাই যে 


রূপে ইহার সমান হইতে পারে। দেখ, 
এ বিশ্রন্ধ চিভে বনমধ্যে কেমন বিচরণ করি- 
তেছে! ইহার দেহ-সপ্লাত মনোহর অন্ু- 
লোম ও প্রতিলোম লোমরাজি কি অপূর্ব 
শোভাই ধারণ করিয়াছে! এ দেখ, জুস্তন 
করিতেছে; উহার প্রদীগ্ু-অগ্নিশিখা-সদৃশী . 
জিন্বা স্বলত্ত উদ্ধার ন্যায় মুখ £ইতে বহি-. | 
গত হইয়াছে। ইহার কান্তি তরীকাঞ্চনের | 
তুল্য ; চরণ-চতুউয় বিদ্রমের সদৃশ 7. পার 
অর্ধচন্দ্রাকার রৌপ্য- ্ রা বিচিত্রিত; 








[১৪৬ 


শরীর চিকণ ; এবং মুখ শঙ্খ ও মুক্তার ন্যায় 
গুভ্র। এতাদৃশ 'অছুত-রূগী স্বগ কাহার না 
লোভোতপাদন করিবে! ইহার সর্ববাঙ্গই 
নানা রত্ে বিচিত্রিতৃ। ইহার বিবিধ-রত্ব-খচিত 
অতীব মনোহর স্থবর্ণ-কান্তি ঈদৃশ অপরূপ 
রূপ দর্শন, করিয়া.কোন্‌ মনুষ্য না লোলুপ 
হইবে! এই অতীব স্বন্দর-দর্শন স্বগ এক- 
বাঁরেই আমার মন হরণ করিয়াছে। 

লক্ষ্মণ ! রাজগণ ধনুর্দারণ করিয়া মাংস 
বা কেবল বিহারের জন্যও উদ্যোগী হইয়া 
যে সকল বনচর মৃগদ্দিগকে সংহার করিয়া 
থাকেন; পৃথিবীতে মন্ুষ্যগণ মহাবন মধ্যে 


যে বিবিধ রত্ব, মণিরত্ব, স্বর্ণ প্রসৃতি বিবিধ. 


ধাতু, ত্বকৃসার ও বহুমূল্য উদ্ভিদের অন্বেষণ 
করে ) পুরন্দরও সংকল্প মাত্রে যে ধন ভোগ 
করেন; আমার বিবেচনায় সেই সমস্ত ধন 
লীভই এই এক মৃগ-লাভের সমান। আর 
রত্ব সমস্ত রাজগণেরই উপভোগ্য ; স্ৃতরাং 
। আমর! যেরতুলীভের উপযুক্ত পাত্র,তাহাতে 
আর সন্দেহ নাই। ক্ষীণমধ্যা জানকী এই 
স্থগের কাঞ্চনময় মহামূল্য চর্ে আমার সমভি- 
ব্যাহারে উপবেশন করিবেন। পক্ষি-পত্র উপ! 
কৌশেয় অজলোম বা মেষলোম বিনির্দ্মিত 
| কোন রূপ আম্তরশই আমার মতে ইহার 
|| ন্যাস়ি সথখল্পর্শ নহে। এই এক পরম-স্থন্মর 
বনচারী স্বগ, আ'র এক আঁকাশচারী তারা- 
সবগ; তারামবগ আর এই মহীস্বগ, এই ছুই 
সগই অপুররবংদর্শন। 
£ আর লক্ষণ! তুমি যাহা বলিতেছ, 
|] | তাহাই বদি সত্য হয়; বে মায়াবী রাক্ষস 


রামায়ণ। 


সবগরূপ ধারণ পূর্বক বনমধ্যে বিচরণ করিতে 
করিতে স্বগয়ার্থ ধনুহ্স্তে সমাগত অনেকানেক 
বলবান রাজা ও রাঁজপুত্রকে সংহার করিয়াছে, 
এ যদি সত্যই সেই মারীচ হয়; তাহা হই- 
লেও ইহাঁকে বধ কর! আমার অবশ্য-কর্তব্য ; 
কারণ এ বনমধেছ সৃগয়ার্থ সমাগত অনেক 
মহাধনুর্দারী রাজার প্রাণ সংহার করি- 
য়াছে। ॥ 

লক্ষ্মণ! তোমার অবিদিত নাই যে, নিজ- 
গর্ভ যেমন উদর স্কীত করিয়৷ অশ্বতরীকে 
(কাকড়াকে) বিনাশ করে; বাতাপিও সেই- 
বূপ দীক্ষিত ব্রাহ্মণদিগকে সংহাঁর করিত। 
এইরূপে কিছু কাল গত হইলে, একদ1 তেজঃ- 
প্রদ্ীপ্ত মহামুনি মহাত্মা অগন্ত্য উপস্থিত 
হইয়! বাতাপিকে ভক্ষণ করিলেন। বাতাপি 
পূর্বববৎ উদরমধ্যে স্ফীত হইবার উপক্রম 
করিল; তখন ভগবান অগস্ত্য হাস্য করিয়] 
কহিলেন, রে ছুষ্টাত্বন বাতাপে! তুই 
্রাঙ্মণের উদরে প্রবেশ করিয়াও অবজ্ঞা 
করিতেছিস; অতএব আমার উদরে,জীর্ণ 
হ। যে কেহ খামার ন্যায় জিতেক্দ্িয় 
ধর্মনিরত মহাত্মার অবমাঁনন। করিবে, সে 
নিশ্চয়ই তোর ন্যায় সৃত্যুগ্রাসে পতিত 
হইবে। ূ 

সৌমিব্রে! এই ম্বগ যদি বাস্তবিকই 
আমাকে বঞ্চনা করিবার অভিগ্রায় করিয়া 
থাকে; তাহা হইলেও, অগন্ড্যের হন্তে রাজ 
সের ন্যায়, অদ্য এ জামার হস্তেনিহত হুইবে। | 
আঁমি এই মৃগত্রেষ্ঠকে সংহার করিব, তাহাতে 
ঘর সঙ্গেহ নাই।' বীর! ভুমি সারধান |. 








অরণ্যকাণ্ড। 








১০৭ 





হুইয়। এই স্থানে জানকীকে রক্ষা কর; আমি 
যতক্ষণ প্রত্যাগমন না করি, তুমি ততক্ষণ 
কোন স্থানে গমন করিও না। রাক্ষসগ্গণের 
অস্তঃকরণ দুষ্ট, তাহার! বনমূধ্যে বিবিধ অপ- 
কারের চেষ্টা করিয়! থাকে। 

উগ্র-তেজ। রঘুবীর রামচন্দ্র, শুভ-লক্ষণ- 
সম্পন্ন লক্ষমণকে এই প্রকার আদেশ করিয়া, 
যতবৃপূর্্বক বার বার বলিতে লাগিলেন, ভাই 
লন্ষমণ ! তুমি কোনরূপেই বিষঞ্ন বা অসাব- 
ধান হইও না। 


























পঞ্চাশ সর্থ। 
মারীচ-বধ। 

রঘুনন্দন রামচন্দ্র, লক্ষাণকে এইরূপ 
আজ্ঞা করিয়া মৃগবধে স্মির-নিশ্চয় হইয় স্বগের 
অভিমুখে ধাবিত হইলেন । তিনি স্থবর্ণ-ভূষিত 
সজ্য শরাদন গ্রহণ পূর্বক পৃষ্ঠে অক্ষয় তুণীর- 
দয়, কক্ষে হিরপরয়-মুষ্টি-সমলঙ্কৃত মহাখড়গ ও 
সর্ধ্বাঙ্গে কবচ বন্ধন করিয়া বনমধ্যে ধাবমান 
হইতে লাগিলেন । মনোমারুতের ন্যায় বেগ- 
গামী মারীচও অটবীমধ্যে পলায়ন করিতে 
লাগিল । রাম নিকটে নিকটেই তাহার অনু- 
গমন করিতে লাগিলেম। মারীচও রামভয়ে 
ভীত হইয়। দণ্ডক-বনমধ্যে ক্ষণে অন্তহিত ও 
ক্ষণে পুনর্ববার দৃষ হইতে লাগিল। “এই স্ৃগ! 
এই এইদ্রিকেই আসিতেছে! এই হলিয়। 
রামচন্দ্র স্বগের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে 
আরম করিলেন। মারীচ কিন্তু ক্ষণে বৃশ্থয 


:, “স্ংপে অনৃশ্য হইতে লাগিল। দুর্বৃত্ত রাক্ষিল, 





রাম-বাণ-ভয়ে ভীত হইয়া, রামের লোভোত- 
পাদন পৃর্ব্বক কখন দৃট, কখন বুদ, কখন 
ভয়ে ধাবিত, কখন অবস্থিত, কখন লুক্কায়িত 
এবং কখন ব! বেগে বহির্গত হইতে লীগিল। 
মহাভয়ে অভিভূত হইয়া, মারীচ এইরূপে 
বনমধ্যে বিচরণ করিতে আরম্ভ করিল। 
অনস্তর রামচন্দ্র দেখিলেন, সে যেন 
অতি সম্গিকটেই গমন করিতেছে। তখন 
তিনি তুদ্ধ হইয়া! সশর শরাসন আকর্ষণ পূর্ববক 
তাহার দিকে ধাবিত হইলেন। রাঘব ধনুর্ৃস্তে 
ধাবিত হইলেন দেখিয়া মৃগ মুুমুন্ অন্তর্িত 
হুইয়! পুর্নর্বার দর্শন দিতে লাগিল ; বার 


| ব্বার,অতি সঙ্গিকটে দৃষ্ট হইয়া আবার অতি 


দুরে দূ হইতে লাগিল। ধনুষ্পাণি রামচন্দ্র 
দেখিতে দেখিতে পশ্চাৎ পশ্চাৎ ধাবমান 
হইলেন। এই প্রকারে' অদর্শন ও দর্শন দান 
দ্বারা সে রামচন্দ্রকে বনুদূর লইয়া! গেল। 
তিনি দেখিলেন, ম্বগ দৃষ্ট হইয়াই আবার 
শরগকালীন ছিন্ন-মেঘখগুমধ্যগত চন্দ্রমগডুলের 
ন্যায় বনমধ্যে অন্তর্হিত হইতেছে; এই এক 
স্থানে দু হয়, আবার তৎক্ষণমাত্রে অস্তর্ধান 
করে। | 

* ককুৎস্থনন্দন রামচন্দ্র এই প্রকারে মারীচ 
কর্তৃক বঞ্চিত হইয়। নানাবনে ধাবিত হইতে 
লাগিলেন। পরে তিনি ক্তুপ্ধ হইয়া সেই বনমধ্যে ; 
কোন এক শাঘল স্থানে ছায়াতলে ক্ষণকাল 
দণ্ডায়মান হইলেন। মারীচও স্বগযৃ-সমভি- 
ব্যাহারে অনতিদুরে পুনর্ববার দুষ্ট হইল । মগ 
গণ ভয়নরেস্ত চঞ্চল-লোচনে তাহার. য্জিক্ষটে 
অবস্থিতি করিতে লাগিল । মগকে গিদবন্ছ 











ডি 


১০৮ 





রামায়ণ। 





দর্শন করিয়াই মহাতেজ! রামচন্দ্র উহ্াকে 
সংহার করিবার, সন্বল্প করিলেন। তিনি 
শাণিত শর সন্ধান করিয়! সুদৃঢ় মুষ্টি দ্বারা 
শরাসন সবলে আকর্ণ আকর্ষণ পূর্বক ম্বগকে 
লক্ষ্য করিয়! শর. ত্যাগ করিলেন। ব্রন্গ- 
বিনির্িত প্রদীপ্ত 'প্রত্বলিত শত্রনংহারক 
সেই শর মাঁরীচের হৃদয় ভেদ করিল। মারীচ 
অলোক-সামান্য শরে মর্শস্থানে বিদ্ধ ও আতুর 
হইয়া তালপ্রমাঁণ লক্ষ প্রদান পূর্বক ভূতলে 
পতিত হইল। শরাহত হইবাঁমাত্র সে স্থন্দর- 
কেয়ূরধাঁরী সর্ববাভরণ-ভূষিত স্থবর্ণমালা-মপ্ডিত 
মহাদংগ্রাশালী রাক্ষলরূপ ধারণ করিল; এবং 
ভূতলে পতিত হইয়! শরের বেদনায় রিকট 
চীৎকার করিতে লাগিল। মৃত্যু উপস্থিত 
দেখিয়া প্রভুর অভীষ্ট সাধনোঁদেশে পাপাত্মা 
অবিকল রামের শ্বর 'অনুকরণ করিয়! এই- 
রূপ চীৎকার করিল যে, “হা সীতে! হা 
লক্ষণ! মহাঁবনমধ্যে আমাকে পরিভ্রাণ 
কর।” মৃত্যুকাল উপস্থিত হইলেও সে বিবে- 
চন! করিল, এই স্বর শ্রবণ পূর্বক সীতা 
স্বামি-প্রগয়'বশত ব্যাকুল হইয়া যদি লক্ষমণকে 
এই স্থানে প্রেরণ করেন, তাহা হইলেই 
রাবণ লক্ষাণ-বিরহিত1 সীতাঁকে অনায়াষেই 
হরণ করিতে পারিবেন। এইরূপ চিস্ত 
করিয়ব সে ততকালে এ প্রকার শব্দ করিল। 
এইবূপে রাক্ষস মারীচ অস্তকালেও রাবণের 
ইইউচেষ্টা করিয়াছিল। 
জীবন বিসর্তদন কালে রাক্ষস মারীচ এই 
প্রকারে স্বগরূপ পরিত্যাগ পূর্বক অতি মহা 
| কায় রাক্ষদ রূপ ধারণ করিয়াছিল। 





ভীষণ-দর্শন সেই রাক্ষদ শোণিতাঁক্ত কলে- 
বরে ভূমিতে পতিত হইয়া বিলুষ্ঠিত হইতে 
লাগিল দেখিয়া! রামচন্দ্র লক্ষমণের বাক্য ম্মরণ 
ূর্ববক দেহুমাত্রে তথায় অবস্থিতি করিতে 
লাগিলেন, কিন্ত তাহার মন তৎক্ষণাৎ সীতার 
নিকট উপস্থিত হইল | তিনি মনে মনে চিত্ত. 
করিতে লাগিলেন, দেখিতেছি, এ মারীচেরই 
মায়া; লক্ষণ 'যে কথা বলিয়াছিল, এখন 
তাহাই ঘটিল। আমি মারীচকে সংহার করি- 
লাম বটে; কিন্তু দুষ্টাত্বা, হা সীতে! হা 
লক্ষাণ !, বলিয়া উচ্চৈংস্বরে আর্তনাদ পূর্বক 
জীবন ত্যাগ করিল! জানিনা, এই শব্দ শ্রবণ 


, করিয়া সীতা কি করিবেন ! মহাঁবাহু লক্ষ- 


ণেরই বাকি দশা হইবে! এইরূপ চিন্তা 
করিয়া রামের লোঁমাঞ্চ এবং বিষাদ-জনিত 
মহাভয়ের উৎপত্তি হইল। 

অনস্তর রামচন্দ্র ্ষণকাল সেই রাঁক্ষসের 
ঘোঁর ভীষণ আকার নিরীক্ষণ করিলেন; পরে 
তিনি, যে যে পথে আগমন করিয়াছিলেন, 
অতীব বিষ হৃদয়ে সেই সেই পথ দিয়াই 
প্রতিনিবৃত্ত হইলেন। 


পপ 


 একপঞ্চাশ সর্থ। 


লক্ষণপ্রয়াণ। 
জনকতনয়া সীতা! অরণ্যমধ্যে স্বামীর শ্বর- 
সদৃশ আর্তন্বর শ্রাবণ করিয়া লক্ষমণকে : কহি- 
লেন, লক্ষণ! তুমি পীত্র ঘাঁও, রামের অনু- 


সন্ধান কর। আমার ছদয় অত্যন্ত অস্থির 








হইয়াছে; আমি প্রাণ ধারণ করিতে সমর্থ 
হইতেছি না) সৌমিত্রে! আমি শুনিতে পাঁই- 
লাম, রামচন্দ্র নিতান্ত কাতর হইয়া! দারুণ 
আর্তনাদ করিলেন! তিনি তোমার সহায় 
ও জ্যেষ্ঠ ভ্রাতা; তোমরা উভয়ে এক পথ 
ভাবলম্বন করিয়াছ ; তিনি আর্তনাদ করিতে- 
ছেন, তীহাকে বিপদ হইতে উদ্ধার করা 
তোমার সর্ববতোভাবে কর্ডব্য। বস! 


তোমার সেই ভ্রাতা সিংহগ্রস্ত গোম্পতির 
ন্যায়, রক্ষোগ্রস্ত হইয়া সাহায্য প্রার্থনা 
করিতেছেন? তুমি শীঘ্র তীহার নিকট গমন 
কর। 

ভ্রাসোৎফুল্প-লোচনা সীতাঁর তাদৃশ স্ত্রী 
স্বতাব-দুষিত অসঙ্গত বাক্য শ্রবণ করিয়! 


লক্ষাণ কহিলেন, দেবি ! ইন্্রপ্রমুখ দেবগণ 
| অথবাত্রিলোক একত্র হইলেও কখনই আমার 
ভ্রীাতাকে পরাভবৰ করিতে সমর্থ হুয় না। 
দেবি! আপনি কেন ভীত ও বিষঞ্ক হইতে- 
ছেন! কোন রাক্ষল আমার ভ্রাতার কনিষ্ঠা- 
হুলিতেও বেদন! দিতে সমর্থ নহে। 
| সীতা যখন বার বার বলিলেও ভ্রাতৃ- 
আজ্ঞা-নিবন্ধন লঙ্গমণ তাহাকে পরিত্যাগ 
| করিয়! গমন করিলেন না; তখন জনক" 


এ] নন্দিনী সীতা! কুপিতা হইয়া কহিলেন, 


| লক্ষণ! এ অবস্থাতেও তুমি যখন ভ্রাতার 
সাহায্যণর্থ গমন করিতেছ মা, তখন স্পষ্টই 
প্রমাণ হইতেছে, তুমি এক জন প্রকৃত শত্রু, 


1 কগটতা। পূর্ববক মিত্রভাবে ভ্রাতার অনুবর্তন 
| করিতেছ। বুঝিলাম, ভ্রাতার বিপদই তোমার ! 


এ ্লীউ) আ্রাতার প্রতি তোমার কিছুমান্রও 


১০৯ 


ন্মেহ নাই ; এই জন্যই নেই মহাদ্্যুতি দ্াম- 
চন্দ্রকে না দেখিয়াও তুমি নিশ্চিস্ত,মনে অব- 
শ্থিতি করিতেছ। লক্ষ্মণ! বোধ হইতেছে, : 
আমার লোভেই তুমি ইচ্ছা করিতেছ যে, 
রামচন্দ্র বিনষ্ট হয়েন; এই জস্যাই তুমি আমার 
আদেশ প্রতিপালন করিন্তেছ ন1;কিস্তু ভূমি | | 
জাঁনন! যে, রামচজ্জ্রের বিরহে আমি মুহুর্ত |] 
মাত্রও জীবিত থাঁকিব না। অতএব বীর! ভূমি 
আমার বাক্য রক্ষা কর; আর বিলম্ব করিও 
না; ভ্রাতাঁকে উদ্ধার করিতে তৎপূর হও। 
তাঁহার কোন অমঙ্গল হইলে, আঁমাকে রক্ষা 
করিয়া তোঁমার কি হইবে ! আমি ত ভাহার 


.কিরিছে মৃহুর্তমাঁত্রও জীবিত থাকিব ন1! তবে 


কেন তুমি রাঁমচন্দ্রের অনুসন্ধান করিতে 
বিরত হইতেছ ! 

সন্ত্ুস্তা ম্বগীর ন্যাঁয় ভয়-চকিতা সীতা 
শোক-পরিপনুত-লোচনে এইরূপ বলিলে লক্ষণ 
উত্তর করিলেন, দেবি! মনুষ্যগণ যেমন ইন্দ্রের 
প্রতি-দবন্্বী হইতে পারে না; সেইরূপ দেব- 
গণ, মনুষ্যগণ, গন্ধবর্গণ, পতগগণ, ঘোর 
রাক্ষদগণ, পিশাচগণ, কিম্নরগণ, নাগগণ কি 
দবানবগণের মধ্যে এমন কোন ব্যক্তিই নাই 
যে,»রামচন্দ্রের সমকক্ষ হইয়া যুদ্ধ করিতে 
সমর্থ হয়। রামচন্দ্র সমরে অবধ্য; অতএব |. 
আঁপনি এরূপ বাক্য বলিবেন না। রাচচক্জ্র |. 
এন্কানে উপস্থিত নাই ; অতএব আমি আপ: |: 
নাকে এই শুন্য অরণ্য মধ্যে একাকিনী রাখিয়। |: 
যাইতে কোনক্রমেই সাহসী হইতেছি না।: 


জনক-তনয়ে ! আঁপনি এক্ষণে নিক্ষেপ-রক্তি | ] 


াটড30705558188888 





১১৩ 





 স্বামায়ণ। 





মার নিকট নিক্ষেপ-স্বরূপ রাখিয়া! গিয়া- 
ছেন; হুতরাং আমি এক্ষণে আপনাকে একা- 
কিনী পরিত্যাগ করিয় যাইতে কোনক্রমেই 
সাহস করিতেছি না। আর কল্যাণি ! আপন- 
কার মঙ্গল হউক, আপনি জানেন, জনস্থানের 
তাদৃশ হত্যাকাণ্ড অবধি অতিকুদ্ধ-স্বভাব 
নিশাচরদিগের সহিত আমাদিগের শত্রুতা 
জন্টিয়াছে। হিংসাই তাঁহাঁদিগের আমোদ ; 
তাহার! কানন মধ্যে নানাপ্রকার স্বরও অনু- 
করণ করিয়া থাকে; অতএব আপনি চিন্তা 
করিবেন না। রামচন্দ্রের তেজ এতদূর অপ্র- 
মেয় যে তাহার ইয়তা! কর! দুঃসাধ্য; অতএব 


তাহার বলের বিচার না করিয়! এপ্রকার বলা. 


আপনকার উচিত হইতেছে না। আপনকার 
হৃদয় স্থন্থির হউক, আপনি শোক-সন্তাপ 
পরিত্যাগ করুন) আপনকার স্বামী মগ বধ 
করিয়া! এখনই প্রত্যাগমন করিবেন। দেবি ! 
আপনি যে বিকট চীৎকার শ্রবণ করিলেন, 
ইহা! কখনই রামচন্দ্রের স্বর নহে; নিতাস্ত 
কষ্টের, আবন্থাতেও তিনি কখনই এ প্রকার 
গনিত শব্ধ করিবেন না। 

এই সকল কথা শ্রবণ করিবামাত্র বিদেহ- 
নন্দিনীর লোচন-যুগল রক্তবর্ণ হইয়া! উঠ্টিল। 
তিনি ক্রোধভরে হিতবাদী লক্ষণকে পরুষ 
বাক্য কহিলেন ; হা! অনার্য! হা নৃশংস! 
হা! কুলপাংশন ! তুমি যে দয়া করিয়া! আমাকে 
রক্ষা করিবার সংকল্প করিতেছ, এ তোমার 
ছুবিত ছয়] ।'বুঝিলাম, আমার প্রতি তোমার 
অনুরাগ জন্সিয়াছে বলিয়াই 'তুমি এইরূপ 
| | বলিতেছে। লক্ষ্মণ £ তোমার ন্যায় নিয়ত- 








কপটাচারী ব্যক্তিগণ জ্ঞাতিগণের ঘে অনিষ্ট- 
চেষ্টা করিবে, তাহাতে আশ্চর্য্য কিছুই নাই। 
নিশ্চয়ই তুমি ছুষ্ট অভিপ্রায়ে একাকী অরণ্য- 
মধ্যে রামচন্দ্রের অনুবর্তন করিতেছ। হয় 
আমার লোভে, না হয় ভরতের প্রবর্তনাক় 
তুমি গুপ্তভাবে অনিষ্ট চেষ্টা করিতেছ, সন্দেহ 
নাঁই। কিন্তু সৌমিত্রে ! তোমার বা ভরতের 
অভিসন্ধি কখমই সফল হইবে না। আমি 
সেই ইন্দীবর-শ্যাম কমল-লোচন রাঁমচক্দ্রকে 
পতিত্বে বরণ করিয়া তীাহাতেই প্রাণ মন 
সমর্পণ করিয়াছি; আমি কি আবার ইতর 
জনে অভিলাধিণী হইব ! আমি বরং প্রদীপ্ত 
পাধকেও প্রবেশ করিব ; তথাপি রামচন্র 
ভিন্ন অন্য পুরুষকে. পাদ দ্বারাও স্পর্শ করিব 
না! স্থরস্থতোপমা সীতা লক্ষমণকে এই প্রকার 
তিরক্কার করিয়া ক্রন্দন করিতে করিতে 
বক্ষস্ছলে করাঘাত করিতে লাগিলেন। 
জনকতনয়া সীতা এই প্রকার লোমহর্ষণ 
দুর্বাক্য বলিলে লক্ষ্মণের ইন্জ্রিয় সকল বিচ- 
লিত হুইয়! উঠিল। তিনি কৃতাঞ্জলিপুটে 
সীতাকে উত্তর করিলেন, দেবি ! আপনকার 
বাক্যের প্রত্যুতর দিতে আমার সাহস হয় 
নাঃ কারণ আপনি আমার পুজ্য' দেবতা" 
স্বরূপ | ফলত আপনি যে অসঙ্গত বাক্য বলি- 
লেন, ক্্রীলোকের পক্ষে ইহা আশ্চর্য্য নে। | 
সচরাচর দেখিতে পাওয়া যায়, পৃথিবীতে স্ত্রী 
লোকের স্বতাঁবই এই যে, তাহাদিগের ধর 
জ্ঞান নাই ; তাহীরা চপলা এবং জ্রাতৃ“তেদ- | 
করী। 'জনফতনয়ে ! আঁপনকার এই ঘাক্য, 
আমার কর্ণকৃহর"মধ্যে প্রাতগ্ত হারাচান্ত্রের [.] 











অরণ্যকাঙ। 


১৬১ 





ন্যায় কউটকর বোধ হইতেছে ; আমি কোন- 
ক্রমেই ঈদৃশ বাক্য সহ করিতে সমর্থ হই- 
তেছি না। বনচরগণ সকলে সাক্ষি-স্বরূপ হুইয়। 
শ্রবণ করুন) আমি আপনাকে যথাযথ ন্যায় 
বাক্য বলিলাম, কিন্তু আপনি আমাকে অন্যায় 
দুর্ববাক্য বলিতেছেন। আপনাকে ধিক, দেবি ! 
আমি গুরুবাক্য প্রতিপালন করিতেছি, কিন্ত 
আপনি দূষিতনস্ত্ীস্বভাব প্রযুক্ত যখন আমার 
প্রতি এরূপ আশঙ্কা করিতেছেন, তখন 
আপনি বিনষ্ট হউন। | 
এই কথা বলিয়াই লক্ষমণের পশ্চাতাপ 
হইল; তিনি পুনর্ববার সাস্বন। পূর্বক সীতাকে 


কহিলেন, দেবি! রঘুনন্দন যে স্থানে গিয়াছেন, , 


আমি তথায় গমন করিতেছি; আপনকার 
মঙ্গল হউক | বিশাল-লোচনে! বনদেবতা 
সকল আপনাকে রক্ষা করুন। কিন্তু যেরূপ 
ঘোরতর ভীষণ ছুর্মিমিত সকল আমার দৃষ্টি- 
পথে পতিত হইতেছে, তাহাতে আমি রাম- 
চন্দ্রের সহিত প্রত্যাগমন করিয়া আপনাকে 
কি পুনর্ধবার আর দেখিতে পাইব ! 

লক্ষ্মণ এই কথা বলিলে জনকনন্দিনী সীতা! 
আশ্রুপূর্ণ লোচনে উত্তর করিলেন,লক্ষমণ! রাঁম- 


চক্রের বিরহে আমি গোদাবরীর জলে প্রবেশ | 


করিব, কিংবা উদ্ধন্ধনে, না হয় উচ্চস্থান হইতে 
পতিত হইয়! দেহ বিসর্জন করিব; অথবা 
প্রস্বলিত হুতাশনে' প্রবেশ করিব; তথাপি 
সেই রাঘব ভিম্ন অন্য পুরুষকে পদ দ্বারাও 
ঞ্পর্ণ করিব ন115* লীত। লক্ষ্মণকে এই কথা 
'লিয়া ছুঃখার্ড হদয়ে রোদন করিতে করিতে, 
| | উভয় করে বক্ষ-্ছল তাড়ন কম্সিতে'লাগিলেন। 


বিশাল-লোচন! সীতাকে এইরূপে কাতর 
ভাবে রোদন করিতে দেখিয়া! সুমিত্রানন্দন, 
বিবিধ আশ্বাস প্রদান করিতে ক্মারস্ত করি- 
লেন; কিন্তু সীতা দেবরের বাক্যে কোন 
উত্তরই করিলেন না। ্‌ 

তখন উন্নত.চেতা' লক্ষণ মনে মনে 
সীতাকে অভিবাদন ও কৃতাঞ্জলিপুটে কিঞ্চিৎ 
অবনত মন্তকে প্রণ্ঠাম করিয়। বারংবার তীহার 
দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে রামের 
উদ্দেশে যাত্রা করিলেন। 


পিস 


দ্বিপধ্চাশ সর্থ। 





সীতা-রাবণ-সংবাদ। 
রাঘবানুজ লক্ষ্মণ উক্তরূপ নিষ্ঠুর বাক্য- 
শ্রবণে ক্রুদ্ধ হইয়া মহাবন মধ্যে সীতাকে 
একাকিনী পরিত্যাগ পূর্বক রামচন্দ্রের 
উদ্দেশে গমন করিলেন। মারীচ কর্তৃক রাম 
ও লক্ষণ এইরূপে দুরে অপসারিত হইলে 
রাবণ মনে করিলেন, যেন তাঁহার অভিপ্রেত 

কার্য্য সম্পূর্ণ সিদ্ধই হইয়াছে । 

« এদিকে ধর্ঘমাত্া লক্ষণ অতীব ভয়-ব্যাকু- 
লিত হৃদয়ে লীতার প্রতি পুনঃপুন দৃষ্টি নিক্ষেপ 
করিতে করিতে নিতাস্ত' অনিচ্ছুক হইয়াই |. 
সত্বর যা করিলেন । এই অবসয়ে প্রতাপ- |. 
শালী দশানন, পরিব্রাজক বেশে জানফীর | 
নিকট গ্রমন করিলেন। তহমারূপ দ্শা- |. 
নন, রামলক্ষাণ-বিরছিতা বিষেহ-নলিরাক্ষে ৃ 
8488৮ নধ্যার ন্যায় ধিতে | 








রামায়ণ।' 


পাইলেন । অপ্রতিষম-রূপ-শালিনী বৈদেহীকে 
একাকিনী দর্শন করিয়াই ছুর্মরতি দশানন মনে 


মনে চিন্তা করিলেন, এই সময় এইচারু-বদনা 


ললনার স্বামী এবং লক্ষমণ কেহই নিকটে 
নাই, এইই আমায় সমীপবর্তাঁ হইবার প্রকৃত 
অবসর। , * 

মনোমধ্যে এই প্রকার স্থির করিয়া দশী- 
নন ভিক্ষুক ব্রাক্মণবেশে 'সীতার সমীপবর্তী 
হইলেন। তাহার পরিধান সৃক্ষা কাষায় বস্ত্র, 
মস্তকে ,,শিখাগুচ্ছ, বামস্কদ্ধে ভিক্ষাভাঁর 
(ভিক্ষার ঝুলী), কক্ষে ত্রিদণ্ড, এক হস্তে 
আতপত্র, অপর হস্তে কমগুলু, এবং চরণে 
পাছুকা। উগ্রতেজা উগ্রকণ্মা দশাঁনমকে 
এইরূপ ছদ্ম-বেশে আসিতে দেখিয়। জনস্থান- 
জাত যাঁবদীয় বৃক্ষলত! এবং পণু-পক্ষি প্রভৃতি 
সকলেই নিষ্পন্দ হইয়া! রহিল বায়ু স্তত্তিত 
হইল। লঙ্কেশ্বর অতি দ্রুতবেগে আগমন 
পূর্বক প্রবেশ করিলেন দেখিয়। প্রবলজোতা! 
গোদাবরীও মন্দ মন্দ প্রবাহিত হইতে 
লাগিল । জন-স্থান-সমীপবর্ভাঁ পঞ্চবটা-তপো- 
বনের-ম্বগ-পক্ষি-সকল ভয়ে চাঁরি দিকে পলা- 
য়ন করিতে আরম্ভ করিল। 

রাবণ অবসর প্রতীক্ষা! করিতেছিলে্ম ; 
এক্ষণে উপযুক্ত অবসর প্রাপ্ত হইয়াই ভিক্ষুক 
রূপে আত্ম-গোপন পূর্বক সীতার নিকট 
আগমন করিলেন। সীতা স্বামীর জন্য অনু- 
শোচন1 করিতেছিলেন; এমত সময় তৃণাচ্ছ্ন 


কুপের ন্যায় ভিক্ষুক বেশে সমাচ্ছঙ্গ পাঁপাত্মা 


[ অভব্য রাবণ চিত্রা-সষীপগাঁমী শনৈশ্চরের 


. ম্যায়, ভব্যরূপা ধৈদেহীর সমীপব্তা ই 


দেখিলেন, পুর্ণচন্দ্র-বদমা রুচির-মপন। রুচিরাঁ 
ধর! সীতা, রাম-লক্ষাণ-বিরহে চিন্তা ও শৌকে 
নিমগ্ন হইয়া বাষ্প-পরিপ্নুত নয়নে নিশানাখ- 
বিরহিতা! তমন্ত্োম-সমাচ্ছন্না নিশার ন্যায় 
পর্ণশালায় উপবিষ্ট আছেন। দুষটচেতা 
নিশাচর জানকীর 'লোচন-লোভনীয় যে যে. 
অঙ্গে দৃষ্টিক্ষেপ করিলেন, দৃষ্টি যেন তাহাতেই 
নিমগ্ন হইয়া রহিল; তিনি কোনক্রমেই তাহা 
আর উদ্ভোলন করিতে সমর্থ হইলেন ন!। 
 ফুল্লারবিন্দ-নয়না জানকী গীতকৌশেয় 
বসন পরিধান করিয়াছিলেন ; মম্মখশরে বিদ্ধ 
পাপাত্বা রাক্ষস ব্রহ্মঘোষ (বেদধ্বনি) উচ্চা- 


, রণ করিতে করিতে তাহার নিকটবন্তা হই. 


লেন। জানকী দেহ্‌-প্রভায় হিরগ্নয়ী গ্রতি- 
মার ন্যায় শোভা পাইতেছিলেন ; ভাহার 
ন্যায় নিরুপম-রূপবতী রমণী ভ্রিলোক-মধ্যে 
কেহই ছিল না; তিনি যেন সাক্ষাৎ লক্ষ্মী 
পদ্মাসন পরিত্যাগ করিয়া বিক্বাজ করিতে- 
ছিলেন। রাক্ষরাঁজ রাবণ জানকীর তাদৃশ 
অদৃষটপূর্বব অপরূপ বূপ-লাবণ্য সন্র্শন পূর্বক 
মনে মনেবিস্তর প্রশংস। করিয়। নিজ্জন পাইয়া 
বিনয়গর্ত মধুর বাক্যে সম্বোধন পূর্বক কহি- 
লেন, যুদ্ধে! তোমার মুখকমল কি মনোহর 1 |. 
তোমার নয়ন-যুগল কি স্থন্দর! চাঁরুহাসিনি! 
পুষ্পিতা বনরাঁজির ন্যায় তূমি অতীব শোভা 
পাঁইতেছ ! বিলীসিনি ! মণিরত্ব-বিভৃষিত, 
মুক্তা'হেম-খচিত, অমুল্য-রত্বালস্কত, তোমায় |. 
রুচির জ্ুগোল গীনোন্বত পয়োধর-মুগল কেমন 

মনোহর ভাঘে গয়ম্পর সংহত হইয়া! বিরাজ | |. 
করিতেছে : ছেমগর্ড-দিভে? কুমি কে ||. 































অরণ্যকাণড। 





ভূমি কৌশেয় বসন পরিধান ও পন্মোৎপলের 
মালাধারণ করিয়া! কি লোচন-লোভনীয়াই 
হইয়াছ! 

চারুবদনে! সত্ী, কীর্তি, শ্রী ও লক্ষী, ইহা" 
দিগের মধ্যে ভুমি কে? অথবা হ্থন্দরি! 
তুমি কি ভূতি না রতি, শ্বচ্ছন্দানুগারে বিচরণ 
করিতেছ ? তোমার দস্তগুলি কেমন সমান, 
শিখরী (সুক্ষমাগ্র), মস্থণ ও শু্রবর্ণ! সুন্দরি ! 
তোমার নয়ন-ভূষণ স্থবিন্যস্ত ভ্র-যুগল কি 
কমনীয় ! বরাননে ! তোমার কপোলদ্বয়ও 
তোমার মুখের অনুরূপ ;. আহা! এই 
কপোল-যুগল কেমন স্থপীন ! কেমন সুপ্রত! 
কেমন স্থকুমার! কেমন স্থসংলগ্ন! কেমন 
স্থসংস্থিত ! কেমন দর্শনীয়! কেমন পরস্পর 
তুল্যানুতুল্য ! চারুহামিনি ! তোমার তপ্ত- 
কাঞ্চন-মগ্ডিত স্বভাব-স্ন্দর হুদৃশ্ঠ অনুরূপ 
ঈষৎ-সমুন্নত শ্রবণ-যুগল কেমন শোভা 
বিস্তার করিতেছে! পৃথুনিতম্থিনি ! তোমার 
করতল-যুগলও কোকনদের ম্যায় অরুণবর্ণ ও 
স্থন্দর। সুন্দরি! তোমার মধ্যদেশও ক্ষীণ 
এবং তোমার আকৃতির অনুরূপ; বোধ হই- 
তেছে, রোমরাজি দ্বার যেন উহ! ছুইভাগে 
বিভক্ত হইয়াছে । হ্থশ্রোণি ! তোমার জঘন- 
দেশ কেমন হুবিশাল ও হ্থপীন! তোমার 
করিকর-সদৃশ উরুদ্বয় কেমন ম্থদ্দর শোভা 
পাইতেছে! তোমার চরণতল ও চরণাস্গুলি 
1 সমুদয় কি হুন্দর ও ন্বকুমার! তোমার 
পঞ্ষকোধ-সমপ্রভ দিষ্য চরথ-যুগল কেমন 
1 বস্াদন করিতেছে ! তোমার লোচন-বুগল 








১০৩ 


সুবিশাল ও হুবিমল ? অপাঙ্গ রক্তবর্ণ; এবং 
তারক কৃষ্ণবর্ণ। তোমার মধ্যদেশ মুগ্রি ছারা. 
ধারণ করা যায়। হ্ুদ্দরি! তোমার ন্যায় | 
স্থকেশী সংহত-স্তনী নিরুপম-রূপবতী রমণী 
এই জগতীতলে, দেবকন্যামধ্যে গন্ধর্ব্বকন্যা-. 
মধ্যে যক্ষকন্যা-মধ্যে অগ্নবা কিন্নরকন্য- 
মধ্যেও, আমি ইতিপুর্বেবে কখন দর্শন করি 
নাই। 

স্বন্দরি! ভ্রিলৌকের মধ্যে তোমার 
এতাদৃশ অত্যুত্তম রূপ, এতাদৃশী সুকুমারতা, 
এবং এই যৌবন ! অথচ তুমি এই নিবিড় বন- 
মধ্যে অবস্থিতি করিতেছ দেখিয়া আমার 
মন অতীব চিন্তাকুলিত হইতেছে। কল্যাণি! 
তোমার মঙ্গল হউক; এম্ছানে বাস কর! 
তোমার উচিত নহে । কামচারী ঘোর ভীষণ- 
স্বভাব রাঁক্ষলগণ এই স্থানে বাস করে। 
সুন্দরি! মনোরম অত্যুত্কৃষ্ট প্রাসাদ, নগর- 
স্থিত উপবন, প্রফুল্ল-পন্কজ-পরিশোভিত জলা- 
শয়, নন্দনাদি দিব্য দেবোদ্যান, উৎকৃষ্ট 
মাল্য, উতকৃউট রদ্ব, এবং উৎকৃষ্ট বস্ত্র; 
তুমি এই সমস্তই উপভোগ করিবার যোগ্য- 
পাত্রী। আমার বিবেচনায় সর্ববগুণ-সম্পন্ন 
একজন প্রধান পুরুষই তোমার স্বামী হইতে 
পারেন। কল্যাণি! তুমি হুথ-সন্ভোথেরই 
পাত্রী ; অতএব সর্বসন্থখে বঞ্চিত হইয়! 4এই 
বনে ফল-মুল ভক্ষণ পূর্বক ভূমিশয্যায়, শয়ন 
করিয়া নিদারুণ ক্লেশে দিন যাপন করা]: 
কোনক্রমেই তোমার কর্তব্য নহে। গুটি | | 
শ্মিতে ! তুমি কি রুদ্রগণ, মরুদগ্ণ বা বস্ত্র. | 
থণের কেহ.হইবে ? হুম্দরি 1. আমার কো ' 


১১৪ 





হইতেছে, তুমি দেবকন্যা। শুভে 1 এই সকল 
দেবভাদদিগেয় তুমি কে ? অথবা বরারোছে ! 
ভূমি কি গদ্ধবণ, ন| ক্সপ্নরা? হ্ষধ্যমে ! 
গৃন্বন্ঘ, দেবতা, কি মানুষ, কেহই এন্থানে 
আগমন করে ল]; ইহা রাক্ষসদিগেরই বাঁস- 
স্থান;তুমিকি জন্‌ এস্থানে আগমন করিয়াঁছ? 
ভীরু ! এই দেখ, এই সমস্ত শৃগাল, সিংহ, 
ব্যাত্র, দ্বীগী (চিতে বাঘ), ভন্গুক, তরক্ষু ও বৃক 
সমূহ ইতত্তত রিচরণ করিতেছে; ইহ! দেখিয়া 
কি তমার ডয় হয় না! চারু-হাসিনি ! তুমি 
এফাক্ষিনী ; রহাঁরণ্যমধ্যে পর্ববতাঁকার বেগ- 
গ্ামী মদয়ত্ত মাতঙ্গদিগকে দর্শন করিয়া 


কি তোমার ভয় হয়না! স্বন্দরি! তুন্নি ক্লে 


কাছার কন্যা, ফোঁথ। হইতে কি কারণে 
একাঁফিনী রাক্ষপ-নিষেবিজ এই ঘোর দগুকা- 
রনণ্যে আগমন করিয়াছ ? 
ছুক্ট রাবণ এইরূপ বিলে জনকতনয়! 
গুরথয়ত 'অবিশ্বাসঘশত সশঙ্ক চিত্তে কিঞ্চিৎ 
জপস্থতা হইলেন; কিন্তু ব্রান্মণ দেখিয়! বিশ্বস্ত 
হইয়া! তৎক্ষণাৎ পুনর্বার নিকটে আগমন 
পুর্জক্ষ চিন্কুপী রাঁবণকে প্রত্যুত্তর করিতে 
প্িৃতা হইলেন । ্‌ 
. সর্বাল-হদ্দরী জনর-নপ্দিনী সমম্গত 
তরাঙ্মণবেশী রাঁক্ষদকে প্রকৃত ব্রাহ্মণ বিবে- 
চন! কূরিয়! প্রথমত সর্বপ্রকার অভভিথি- 
লহকার ছার! ঠাহার পুঁজ করিলেন তিল 


সেই ফাধুদেশ পাপাক্ষাকে মগ্ে পাদ্য অর্ধা 


প্রদান পূর্ন পিক্চাৎ ঘন্য কল-ফুল প্রদান 
দারা. আনি সৎকার, করিয়া 'কছিলেল। 


'আন্ধম। কয সানি কুতার্থ হইলার 3... 





 ক্বাারণ। 





রাজমন্দিনী বিশ্বস্ত ও মরলতাবে সম্তাবণ 
পূর্বক 'সতিথি-নৎকার করিতেছেন দেখিয়। 
ভীহাকে হরণ করিবার জন্য দৃঢ়-প্রতিজ্ঞ বাণ 
আপনাকে কৃতকৃত্য মনে করিলেন। 
এদ্দিকে করভোরু সীতা পেক্ষ! কন্িতে 
লাগিলেন, ম্থগয়া-পরস্থিত স্বামী ল্মণের 
সমভ্িব্যাহারে কতক্ষণে প্রত্যাগমন করিবেন।' 
ওদিকে দশামন রাবণ মহারলের চারিদিক 
নিরীক্ষণ পূর্বক কাহাকেও না দেখিতে 
পাইয়া মনে মনে মহ। সন্ত্রউ হাইলেন। ৃ 





ব্রিপধ্াশ বর্গ । 


সীতা-রাবণ-সংবাদ। 

অনস্তর রমগীরত্ব জনকতনয়! সীতা রাব- 
গের তাদৃশ স্থমধুর বাক্য ক্ষণরাল পর্য্যা- 
লোচন! করিয়া প্রত্যুত্তর করিলেন ; ক্ষন! 
আঁষি মিথিলাধিপতি . মহাত্ম। মহারাজ জন- 
কের ছুহিতা! এবং অযোধ্যাধিপতি-দশরথ' 
নন্দন ধীমান রাচন্জের ধর্দপত্থী; আপনকার 
মল ছউক, আনার না সীত1| রামচন্দের 
গৃছে আমি মনুম্য-লল্া সর্বপ্রকার হৃখ-সম্পত্তি 
উপভোগ ও সমস্ত বাঁদন! চরিতীর্ কৰিয়) 
এক রতলপ্নকালৎ১ পরমন্থখে নাঁদ রনিয়া- 
ছিলাঘ। সংবৎমর পূর্ণ হইলে মহারাজ গগনখ | 


অফাত্্যগণের সহিত মন্তরণা করি গাদা | |. 


স্ায়ীকে রটজো জ্বতিযেক বনে - রদ্কদক্া 
হইযলন।  জারার.. ভিতঘারের । আয়াজান | 


হইতে লাগিদ |. ইতি গ্যাসার রলীরপী : | 





স্ব পতি-প্রণস্নিনী অনার্ধয1 কৈকেরী আমান 
স্বগুরকে শপথ দ্বারা ধর্দাপাশে বদ্ধ করিয়া 
উহার মিকট আাযার স্বামীর নির্বালনরূপ 
বর প্রার্থন করিলেন ; কহিলেন, মহারাজ ! 
আপনি যদি রামকে রাজ্যে অভিষিক্ত করেন, 
তাহ! হইলে আর আমে শয়ন, পান বা 
ভোজন কিছুই করিব না) জানিবেন, এই 
আমার জীবনের শেষ! প্রভো"! আপনি পুর্বে 
দেবান্ুর-সংগ্রামে আমাকে যে বরদান করি- 
বেন বলিয়! অঙ্গীকার করিয়াছিলেন ১ এক্ষণে 
তাহা! সত্য ও সফল করুন; রাজেন্দ্র! 


প্রতিজ্ঞ হইতে উত্তীর্ণ হউন । এই যে অভি- 
যেকের উদ্যোগ হইতেছে, এই উদ্যোগেই . 
এই অভিষেক-ভ্রব্যেই আমার তরতকে 


ক্মতিযেক করুন; আত রাম এখনই চীর ও 
কৃষ্াজিন পরিধান করিয়া, চতুর্দশ বত্মরের 
জন্য ঘোর বরণে গমন করুন| মহারাজ ! 
ক্মাপনি আধিলম্বেই ঘ্ামকে নির্ববালন পূর্ধরক 
তরতকফে রাজ্যে অতিষেক করুন । 

- বৈকের়ী এইরূপ বলিলে আমার শ্বশুর 
মহারথ দশত্রথ ধর্দাসত বাক্যে বিস্তর অনু" 
মগ্্-বিনয় করিলেন; কিন্ত কৈকেয়ী কিছু- 
তেই কর্ণপাত করিলেন না! । আমার ন্বামী 
লোকমধ্যে রাঁষ*ং মাগে প্রসিদ্ধ । তিনি মহা! 
ববীর্ঘযশালী, গুধবান, সত্যবাদী, সঙগাচারী ও 

 সর্ঘপ্রাণীর ছিততসাধনে বি্নত ) তথাপি মহা, 
| 1 কোজ। দাগ্াজ ঘশরখ ৈক্ষেযী পরি 
| কোষের জদ্য কাহারে গ্দন্চিষেক বারি, 
। | 10ন এ 1 ব্রন বার ম্বাদী দৃঢ়ন্প্রতিজত 


।]. বীচ গালা হু মিইদায় গা 


'প্রতিগ্রহ করেন না) 


ঘখন । পিতার নিকট উপস্থিত. হইলোদ, | 


কৈকেন্ী তখন তাহাকে দলিয়োন, রাম 
তোমার পিতা যা! আজ! ' হরিয়াছেছ, 
বলিতেছি, শ্রবণ কর। তিমি বলিধাছেন, 
ভরত্তকে নিফণ্টক পৈতৃক প্লাজ্য দাম করি" 
বেন; তোমাকে চতুর্দন্ব বংমর বনে বাল 
করিতে হইবে । অতএব কান্ধুতচ্থ ! বনে 
গমন করিয়! পিতাকে মিথ্যা-বাদিত1 হইতে 
মোচন কর। আনার ভর্তা! দৃঢ়-প্রতিজ্ঞ পাম- 
চন্দ্র, পিতার সম্মুখেই কৈকেয়ীকে কছিলেদ, 
তথাস্ত। 

আর্ধ্য রামচন্দ্র দান করেন, কিন্ত কখনই 
কখনই মিথ্য। বাক্য ও 
বলেন ন1; ব্রাক্ষণ! রাঁয়চন্দ্রের এই অনু- 
স্তম দৃঢ়ত্রত | যাহা হউক, রামচক্ররের বৈমবন 
ভ্রাতা বীর্যযবান পুরুষশ্রেষ্ঠ লক্ষাণ' তাহার 
সহায় হইলেন। লক্ষণ রাষচজ্জকে বিবিধ 
যুক্তি প্রদর্শন পুর্ববক অনুরোধ করিলে যে, 
তিনি যেন স্ত্রীববশীভূত বৃদ্ধ মহারাজের বাক্য 
রক্ষণ না করেল; কিন্তু তেজন্থী রামচজ্জ উত্তর 
করিলেন, আমার মন সত্যেই অনুরক্ত; ্গামি 
কখনট সত্য হইতে বিচলিত হইতে ইচ্ছা | 
করি না। তগন বুদ্ধিমান ধর্ম্মাচারী বহাবল 
লক্ষমণও পরাসন হন্তে, আমার হিত ঘন 
প্রন্থিভ জো ভ্রাতা রাসচজের ভাটি ৃ 
হছইলেছ। নী 

দিজশ্রেষঠ ! রা উপ ধা ৃ 
মাজত হয জাগর! তিন জং বহকিধ | 
আন্যন্লমারীর্ঁ এই. দিবিড় ববে নাবিযা 
নিযক্ষেগে: বাল পূর্ব ৃগ-রজহতদ.বিউাগ |. 








১৪৬ 


 রাষায়ণ। 





| করিতেছি; আমরা মহাতেজা রামচক্দরের 
তেজঃপ্রভাবে কাহাকেও ভয় করি না। আপনি 
আশ্বস্ত হউন। এম্থানে আপনিও বাঁসকরিতে 
পারেন। আমার স্বামী আপনকাঁর আতিথ্যোপ" 
যুক্ত বন্য ফলমূল আহরণ করিয়া এখনই 
প্রত্যাগমন , করিবেন। এক্ষণে আপনিও 
আঁপনকার নাম,গোত্র এবং কুল, তত্বত উল্লেখ 
করুন ; দ্বিজবর ! আপন্দি কি অভিপ্রায়েই বা 
একাকী দগুকারণ্যমধ্যে বিচরণ করিতেছেন ? 
রামচন্দ্র আঁপনকার যথাযোগ্য অতিথি-সৎ- 
কার করিবেন, সন্দেহ নাই। আঁমাঁর ভর্তা 
অত্যন্ত প্রিয়বাদী এবং যতিদের প্রতি তাহার 
যথেউ অনুরাগ । | 

সীত1 এই সকল কথা কহিলে পঞ্চশর- 
শর-গীড়িত মহাঁবল' রাক্ষসরাজ উত্তর করি- 
লেন, ছ্থন্দরি! আমি যে, এবং যে স্থান 
হইতে আসিয়াছি, শ্রবণ কর ; শ্রবণ করিয়া 
আমার প্রতি যেরূপ ব্যবহার করা উচিত, 
কর। ভদ্দরে! আমি কেবল তোমাকে দর্শন 
করিবার নিমিত্তই এই হল্মবেশে আগমন 
করিয়াছি। যিনি ইন্দ্র ও দেবগণের সহিত 
ভ্রিলোক বিদ্রাবণ করিয়াছিলেন, আমি সেই 
সর্বলোক-প্রতাপন রাবণ। চারু-নিতদ্বিন্ি ! 
আমারই আদেশ ক্রমে খর, দগুডকবন শাসন 
করিত। সুন্দরি !'আমি কুবেরের বৈশান্র 
ভ্রাতা; এবং মহাত্মা বিশ্রাবার উরস-পুত্র। 
ভামিনি! পুলল্ত্য, ব্রহ্মার পুত্র; আমি লেই 
পুলাস্ত্যের খ্োন্র। আমি ত্রক্জার নিকট 


ন ধা 


| অনন্য-সাধারণ বর লাভ করিয়াছি ; আমি: 


| 1 ইচ্ছামত রূপ ধারণ ও যথা ইচ্ছা! গ্নাগমন 


করিতে পারি । লোকে আমি দশানন নামে 
প্রসিদ্ধ ; আমার পরাক্রম ত্রিলোকে কাহারও 
অপরিজ্ঞাত নাই | চারুহাসিনি ! নিজের বর্ধ 
জন্যই আমি রাবণ নামেও বিখ্যাত হই- 
য়াছি। 

জানকি ! তোয়াকে গীত-কৌশেয়-বসনা , 
স্বর্ণ গর্ভাভ1! অলোক-সামান্য-রূপ-লাবণ্য- 
বতী নিরীক্ষণ কঁরিয়া নিজ পত্বীদিগের প্রতি 
আমার আর অভিরুচি হইতেছে না। 
সুন্দরি! অনেক বরবর্ণিনী রমণী আমার 
ভার্ধ্যা ; এক্ষণে তুমি আমার সর্বপ্রধান 
মহিষী হও। সমুদ্রের প্রধান দ্বীপ লঙ্কা 


আমার রাজধানী; লঙ্কা সাগরে পরিবেষ্টিত 


এবং পর্ববত-শিখরে অবস্থাপিতা। তগুকাঞ্চন 
ময় অত্যুন্নত গিরি-শৃঙ্গ সকল লঙ্কার শোভা 
সম্পাদন করিতেছে। ইন্দ্রের যেমন অমরা- 
বতী, গভীর-পরিখা-পরিবেন্তিতা বিবিধ- 
প্রাসাদে ও অট্টালিকাঁয় বিভূষিতা লঙ্কাও 
তেমনি ভ্রিলোকে বিখ্যাত। স্থন্দরি! নীল- 
জীমৃত-বর্ণ রাক্ষসগণের ত্রিংশদ্যোজন- 
বিস্তৃতা এ দিব্যা রথাপুরী, স্বয়ং বিশবকর্া 
নিষ্মীণ করিয়াছেন। লীতে! তুমি যখন 
আমার সমভিব্যাহাঁরে সেই লঙ্কার উপবন- 
সকলে বিচরণ করিবে, ভাবিনি! তখন আর 
তোমার এই অরণ্যবাসে স্পৃহা কিছুমাত্র 
থাকিবে না । হ্ন্দরি ! আমি মহাঁবল রাক্ষস*. 
গণের অধীশ্বর; আমার অনেক হন্দরী ভার্ধ্যা 
আছে; তুমি ভাহাদিগের কলেরই আধী- 
শ্বরী হও। সীতে! আসি তোমাকে বর্বহিয |. 
তুষণে ভূষিত করিব) এবং “পঞ্চপত: দাসী | | 


অরণ্যকাণ্ড। 


তোমার পরিচর্য্যা করিবে; স্থন্দরি ! তুমি 
আমার ভার্ধ্য। হও। আমি সপ্ত-সপ্তক-বেতা,98 
চতুষ্ত্ি.কলায়ঃ কোবিদ এবং পঞ্চবিংশতি- 
তত্বজ্ঞণ১; তুমি আমাকে ভজুনা কর। 

রাবণ ঈদৃশ বাক্য বলিলে সর্বাঙ্গ-স্ুন্দরী 
জানকী ক্রুদ্ধ হইয়া তাহাকে অবজ্ঞা করিয়া 
উত্তর করিলেন, রাক্ষপরাজ! মহাচলের 
ন্যায় অপ্রকম্প্য,মহামাগণ্রের ম্যায় অক্ষৌভ্য, 
মহেন্দ্র-সদৃশ মহাছ্যুতি, আর্ষ্য রামচন্দ্র আমার 
পতি; আমি তাহারই সহধর্মিণী । পূর্ণচন্্- 
সদৃশ, মহাবীর, মহাবীর্ধ্য, জিতেন্দ্রিয়, বিপুল: 
কীন্তি, রাজপুত্র রামচন্দ্রকেই আমি কায়মনো- 
বাক্যে ভজন! করিয়া থাকি। সিংহী যেমন পরা- 
ক্রান্ত সিংছের, আমিও তেমনি সিংহ-বিক্রম- 
গামী মহোরস্ক মহাবল রামচক্দ্রেরই অন্ুবর্তন 
করি। তুমি শৃগাল হইয়া স্থহুর্লভা ব্যাস্্রীকে 
অভিলাষ করিতেছ! সুধ্যের প্রভার ন্যায় 
তুমি আমাকেন্পর্শ করিতেও সমর্থ হইবে না। 

দুর্ুদ্ধে! তুমি যখন রামচন্দ্রের প্রেয়সী 
ভার্ধ্যাকে হরণ করিতে ইচ্ছুক হুইয়াছ, তখন 
নিশ্চয়ই তুমি অসংখ্য "কাঁঞ্চন-বৃক্ষ সন্দর্শন 
করিতেছ 1৪৭ তুমি যখন বলপুর্র্বক রামচজ্রের 
প্রেয়দী ভার্ধ্যা হরণ করিতে অভিলাষী হুই- 
| ফ্াছ, তখন তুমি মৃখশক্র বলবাঁন তেজন্বী 
(| কোঁপিত সিংহের মুখ হইতে মাংস আহরণ 
| করিবার প্রয়াস পাইতেছ ! যখন তুমি কু- 
অভিগ্রায়ে রামচন্দ্র প্রিয়া ভার্য্যার প্রতি 
| সৃষ্বিক্ষেপ করিতেছ, তখন জিহবা! দ্বারা 


11 ক্ষুধার লেহন এবং সুচীন্ধারা লোচন স্পর্শ 
| করিতে প্রবৃত্ত হইয়াছ! যখন তুমি রাঁনচন্দের 


১5৭ 


প্রিয়! ভার্য্যার সতীত্ব নাশ করিতে অভিপ্রায় 
করিয়াছ, তখন তুমি নব্প্রসূৃতা ব্যাত্রীর 
বৎস হরণ করিতে অভিলাধী হইয়াছ! যখন 
তুমি রামচক্দ্রের প্রেয়সী ভার্ধ্যা অপহরণ 
করিতে ইচ্ছা করিয়াছ, শখন তুমি কণ্ঠে 
শিল! বন্ধন করিয়া অপার পারাঁবার পার 
হইতে ইচ্ছুক হইয়াছ! যখন তুমি রামচন্দ্রের 
অনুরূপ! ভার্ধ্যাকে, লইয়া! যাইবার ইচ্ছা 
করিয়াছ, তখন তুমি তীক্ষাগ্র অয়োমুখ শূল 
সকলের অগ্রভাঁগে বিচরণ করিতে,উদ্যুক্ত 
হইয়াছ ! যখন তুমি 'রামচক্দ্রের পতিতব্রতা 
পত্ঠীকে হরণ করিবার ইচ্ছা করিয়াছ, তখন 


.তুমিন্ত্পরান্তে বন্ধন করিয়া প্রভ্থলিত হুতা- 


শন লইয়া যাইতে ইচ্ছুক হইয়াছ ! যখন 
তুমি আমাকে বাঞ্ছ। করিতেছ, তখন তুমি 
নিশ্চয়ই অতিজ্ুদ্ধ গর্জনকারী মহাবিষধর 
কৃষ্ণসর্পকে হস্তদ্বার! স্পর্শ করিতে অভিলাষী 
হইয়াছ! 

নিশাচর! বনমধ্যে মিংহ ও শৃগ্গালে যে 
প্রভেদ, সমুদ্র ও ক্ষুদ্র নদীতে যে প্রভেদ, 
অমৃত ও কাস্জীতে যে প্রভেদ, রাঁমচন্দে আর 
তোমাতেও সেইরূপ প্রভেদ। কাঞ্চন আর 
কষ লৌহে যে প্রভেদ, চন্দন ও পক্ষে যে 
প্রভেদ, হুস্তী ও বিড়ালে যে প্রভেদ, রা'ঘবে 
আর তোমাতেও সেইরূপ প্রতেদ। গঞ্চড় 
আঁর কাকে যে প্রভেদ, ময়ূর ও লাবপঞ্গীতে | 
যে প্রভেদ, সারস ও গৃত্রে যে প্রভেদ, রাঁম- |. 
চন্দ্রে আর তোমাতেও সেইরূপ, প্রভেদ। | 
রাক্ষসাধম ! মক্ষিক! যেমন হীঁরক-কণা উদরকথ- 
করিয়া জীর্ণ করিতে পারে না জি 





২১২১২ 





১১৮ 





প্রভাবশালী সশর-শরান-ধাঁরী রামচন্দ্র জীবিত 
থাকিতে আমাকে হরণ করিলেও তুমিও 
তেমনি জীবন ধারণ করিতে কোনক্রমেই সমর্থ 
হইবে না। রাবণ! বজ্জধর পুরন্দরের সচী, বা 
প্রস্বলিত পাবকের শিখা, কিম্বা জগদীশ্বর 
ধর্জটির উমাকে হরণ করাও বরং সম্ভব, 
কিন্তু আমাঁকে তুমি কখনই হরণ করিতে 
পারিবে না। ণঁ 

শুদ্ধচিত্তা জানকী রাক্ষলরাজের অতি 
ছু বাক্যের এই প্রকার প্রত্যুত্তর করিয়া 
ব্যথিত হইয়া! গজধূত. উৎপাট্যমান কদলীর 
ন্যায় কম্পিত হইতে লাগিলেন। 

যম-মম-গ্রভীবশধলী রাবণ সীতাঁকে কম্পিত 


হইতে দেখিয়া, ভীহাঁকে ভয় দেখাঁইবাঁর 


অভিপ্রায়ে, নিজ কুল বল ও বীর্ধ্য পুনর্ববার 
বিশেষরূপে বর্ন করিতে আরম্ভ করিলেন। 





চতুঃপঞ্চাশ সর্গ। 


্‌ সীতা-রাবণ-সংবাদ | 
জনকতনয়া সীত! ক্রোধ-সহকা'রে তাদৃশ 
পরুষবাক্য বলিতেছেন দেখিয়া রাক্ষসরাঁজ 
রাঁবণ ললাটে ভ্রুকুটীবন্ধন পূর্বক বলিলেন, 
হলারি ! আমি কুবৈরের বৈমাত্র ভ্রাতা; আমি 
প্রতাপশালী দশগ্রীব রাবণ। কল্যাণি! 


তোমার মঙ্গল হউক; মৃতুামুখ হইতে জীব- 
গণের ন্যায়, মামার ভয়ে ভীত হইয়া দেব 
গণ শন্ধবর্বগণ পিশাচগণ ও পন্গগগণ, লক- 
. | লেই পলায়ন, করিয়া! থাকে। কোন. কারণ 


রামায়ণ । 


বশত বিরোধ উপস্থিত হইলে, আমি বিক্রম 
প্রকাশ করিয়া আমার বৈমাত্র ভ্রাতা কুষে- 
রকে পরাজয় করিয়াছিলাম ; সেই অবধি 
কুবের আমার ভূয়ে ভীত হইয়া নিজ স্থসমৃদ্ধ 
বসতি-স্থান পরিত্যাগ পূর্ববক পর্বত-প্রধান 
কৈলাসে যাইয়া ব্টম করিতেছেন। ভদ্রে !, 
তাহারই স্থবিখ্যাত কামগামী হৃমহৎ পুষ্পক 
নামক বিমান 'আঁমি বলপূর্ববক জয় করিয়া 
আনিয়াছি; সেই বিমানে আরোহুণ করিয়। 
আমি আকাশপথে গমনাগমন করিয়! থাকি। 
মৈথিলি ! আমি জুদ্ধ হইলে, আমার জ্রকুটি- 
কুটিল মুখ সন্দর্শন করিয়া সমস্ত লোকই 
ভীত হইয়! দশ দিকে পলায়ন করে। মত্- 
এরাবতারোহণ হেতু গর্বিত সমস্ত*দেবগণ- 
মহরুত ইন্দ্রকেও আমি সমরে পরাজয় করি- 
য়াছি। সীতে ! জলাধিপতি পাশহস্ত বরুণও 
রণে আমার নিকট পরাজিত হুইয়! পাশাস্ত্ 
ফেলিয়া! পলায়ন করিয়াছেন। কাল-মুদগর- 
হস্ত মৃত্যুবূপ-অস্ত্রধারী যমও যুদ্ধে 'আমার 
নিকট পরাজিত হইয়া দক্ষিণদিক আশ্রয় 
করিয়াছেন, এবং আমারই ভয়ে নিশ্চেউ- 
ভাবে কালযাপন করিতেছেন। আমি যখন 
গমন করি, তখন দুর হইতে আমাকে দর্শন 
করিয়াই এই সকল লোকপালগণ এবং সমস্ত 
দেবগণ শঙ্কিত হইয়া দশদিকে পলারন 
করেন। আমি যথায় অবস্থান ও বিচরণ করি, 
বাসু তথায় সভয়ে প্রবাহিত হয়েন। তীক্ষাংও 
দিবাকরও শীতাংস্ব-ধারণ. করেন; বৃক্ষ দকল 
নিম্পন্মভাবে অবস্থিতি করে $ এবং নদীর 
জলও দিত্তন্ধ হইয়া থাকে 17... ::..... 








যুদ্ধে! ভীষণ রাক্ষলগণে পরিপূর্ণা, সাগ- 
(রের পর পারে অবস্থাপিতা, আমার মহ1- 
নগরী লঙ্ক1 সাক্ষাৎ অমরাপুরীর সদৃশ পরম- 
রমণীয়! |. পাগুরবর্ণ অত্যুক্ততু প্রাকারে উহার 
চতুর্দিক পরিবেষ্টিত; উহার কক্ষা সকল 
' কাঞ্চন-বিনির্দিত; এবং তোরণ সমস্ত বৈরূর্য্য- 
মণিময়। লঙ্কা, হস্তী অশ্ব ও রথে পরিপূর্ণা ; 
তথায় নিরন্তর তুর্যযধ্বনি হইতেছে; এবং 
কাম-ফল-প্রদ বৃক্ষসমূহ ও মনোরম উদ্যান 
সকল সর্বত্র শোভা সম্পাদন করিতেছে। 
সীতে! তূমি রাজপুত্রী ; লঙ্কায় বাঁ করিলে 
মনুষ্য লোকের স্ত্রীলোকদিগকে আর তোমার 
স্মরণও থাকিবে না। স্থন্দরি! তুমি বিবিধ 
দিব্য অমানুষিক ভোগ সকল উপভোগ 
করিবে, তখন অল্নায়ু মানুষ রাম আর 
তোমার মনেও পড়িবে না। রাজ! দশরথ 


প্রিয়পুত্রকেই রাজ্যে অভিষেক করিয়া, আল্প- 


বীর্য জ্যেষ্টপুত্র রামকে বনে নির্ববাদিত 
করিয়াছেন। বিশাললোচনে ! রাম এখন 
রাজ্যব্রষ্ট ও হতবুদ্ধি হইয়া তপন্থী হইয়াছে; 
সেই রামকে লইয়া তপস্থিনী হইয়া তুমি 
এক্ষণে আর কি করিবে! স্থন্দরি! আমি 
সমুদায় রাক্ষনগণের রাজা ;১আমি মন্মথ-শরা- 
বিষ ও উপযাচক হইয়া স্বয়ংই তোমার 
নিকট আগমন করিয়াছি ; আমাকে প্রত্যা- 
| খ্যান করা! তোমার কোনক্রমেই কর্তব্য হয় 
ন1। উর্বশী পুরূরবাকে পদে তাঁড়ন করিয়! 
যেরূপ অনুতাপ করিয়াছিল;৪৮ আমাকে 
প্রত্যাখ্যান করিলে তোমাকেও রা 
1 গশ্চান্তাপ করিতে হইবে |. ্‌ 


রাক্ষনাধিপতি রাঁবণের এই সকল বাক্য 
শ্রবণ করিয়! ক্রোধে জানকীর 'লোচনযুগল 
রক্তবর্ণ হইয়! উঠিল; তিনি একাঁকিনী হই' 
লেও পুনর্ববার কঠোর ব!ক্যে কছিতে লাগি- 
লেন, দশানন ! দেব কুবের সর্ধপ্রাণীর 
নমস্য; তুমি বলিতেছ, ভুমি তাহার বৈমাত্র 
ভ্রাতা; তবে কি বলিয়া পাপাচরণ করিতে 
ংকল্প করিতেছ ! রাবণ! তুমি যখন রাক্ষস- 
গণের রাজ] হইয়াও দুর্বৃদ্ধি, অজিতেক্রিয় ও 
কুর-স্বভাব হইয়াছ, তখন সমস্ত,রাক্ষমই 
বিনষ্ট হইবে, সন্দেহ নাই। ইন্দ্রের পত্তী 
সচীকে হরণ করিলেও বরং জীবিত থাক 


সম্ভব, কিন্তু রামচন্দ্রের পত্ঠীকে অপহ্রণ 


করিলে তোমাঁর জীবন সর্ববথাই অসম্ভব । 

রাক্ষসরাজ! ব্জীর ভাধ্য! সচীকে হরণ 
করিয়াও বরং কেহ অধিক কাল জীবিত 
থাকিতে পারে, কিন্তু রাঁমচন্দ্রের অপকার 
করিয়। স্বয়ং আন্তকও অধিক দিন জীবন ধারণ 
করিতে সমর্থ হয়েন না। 

নিশাচর! তুমি সংগ্রামে দ্বিজগণ ও 
সিদ্ধগণকে নির্শস্থন করিয়াছ, সেই পাপে 
প্রস্বলিত রামশরে দগ্ধ হইয়া বিপুল এই্বরধ্য 
পরিত্যাগ পূর্বক তোমাকে এক্ষণে যমালয়ে 
গমন করিতে এ | | 


4 . রগ 


পঞ্চপঞ্চাশ সর্থ। 

'সীতাহরণ। : * ২ ২8০ 

সীতার তাদশ বাক্য শ্রবণ পূর্বক প্রতাপ, রং 
শালী দশস্দ্ধ রাবণ হত্তে হস্ত বিনিন্পেষণ | 





5২০ 
করিয়া প্রকাণ্ড দেহ ধারণ করিলেন। পরি- 
ব্রাজক-বেশী, কুধেরানুজ রাক্ষমরাজ রাবণ 
প্রকাণ্ড দেহ ও প্রকাণ্ড মস্তক প্রকাশ করিয়৷ 
নিজরূপ প্রাপ্ত হইলেন] তিনি তৎক্ষণাৎ 
প্রশান্ত ভিক্ষুরূপ*পরিত্যাগ করিয়া কাল- 
মুর্তি-সদৃশ নিজ মৃক্তি ধারণ করিলেন। তাহার 
ললাট প্রকাণ্ড, বক্ষ-স্থল প্রকাণ্ড, বাহু 
প্রকাণ্ড, লোচন রক্তবর্ণ। দংস্ট্রী সিংহ-দস্ত- 
সদৃশ, স্বন্ধ বৃষস্কন্ধের ন্যায়, অঙ্গ চিত্র-বিচি- 
ভ্রিত, এবং কেশ প্রদীগু-পাবক-তুল্য তাঁঘ্রবর্ণ; 
তাহার পরিধান রক্তবন্ত্র, আকার ভয়ানক, 
এবং কর্ণে প্রতগু-স্থবর্ণকুগুল। তাহার 
রোমাঞ্চিত কৃষ্ণবর্ণ দেহ যেন কৃষ্ণাঞ্জীন পর্ব 
তের ন্যায় প্রভ। বিস্তার করিতে লাগিল। 
নিশাচর-রাজ এই প্রকার ভীষণ মূর্তি 
ধারণ করিয়। কৃষ্ণকৈশী প্রমার্জিত-তিলকা 
রুচিরালঙ্কারালঙ্কতা সীতাঁকে প্রত্যুত্তর করি- 
লেন, অবলে ! যদি তুমি স্বেচ্ছায় আমাকে 
স্বামিত্বে বরণ না! কর, তাঁহা হইলে আমি 
বলগ্রয়োগ করিয়া তোমাকে স্ববশে আন- 
য়ন করিব। উন্মত্তে! তুমি যে ত্বগতপ্রাণ 
রামের বীর্ধ্য উল্লেথ করিয়া শ্লীঘা করিতেছ, 
তাহাতে বোঁধ করি, তুমি আমার অল 
পরাক্রমের বিষয় শ্রবণ কর নাই। আমি 
আকাশে অবশ্থিতি করিয়া! ছুই হস্তে মেদিনী- 
মগ্ডল উত্তোলন পূর্বক বহন করিতে পারি; 
আমি মহাসাগর পান করিতে পারি ; যুদ্ধে 
মৃত্যুরও মুত্যুবিধান করিতে পারি; স্ৃতীক্ষ 
"] শরজালে সৃর্য্যের গতিরোধ করিতে পারি ) 
|. এবং মেদিনী মণ্ুলকেও তে করিতে পারি। 





রামার়ণ। 


বাতলে ! দেখ, আমি কামরূপী; ইচ্ছামত রূপ 
ধারণ করিতে সমর্থ; তুমি আমাকে পতিত্বে 
বরণ করিলে, আমি তোমার সকল বাসনাই 
পরিপূর্ণ করিতে,পারিব। র 
লঙ্কেশ্বর রাঁবণের এই সকল কথ! শ্রবণ 








করিয়া জানকী দৃষ্টিঘনিক্ষেপ পূর্বক দেখিলেন, , 


জুদ্ধ রাক্ষসরাজের রক্তপ্রান্ত লোৌচন অগ্নির 
ন্যায় আঁভ| বিস্তার করিতেছে; তিনি রাক্ষম 
হইয়াছেন; তাহার দশ বদন, বিংশতি বাহু, 
হস্তে ধনুর্ববাণ; তীহা'র লোচন রক্তবর্ণ এবং 
কর্ণে তপ্তকাঞ্চন-কুণডল। 


'রক্ত-লোচন নীল-জীমৃত-সঙ্কাশ রক্তা- 


স্বর-পরিহিত ছুষ্টাশয় দশগ্রীব, স্ত্ীরত্ব মৈথি- 
লীর প্রতি দৃষ্টি নিক্ষেপ পূর্বক কিয়ৎক্ষণ স্ছির- 
ভাঁবে অবস্থিতি করিলেন; পরে তিনি বসনা- 
ভরণ-ভূষিতা কৃষ্ণকেশী সূর্য্য প্রতাসদৃশী মিথিল- 
নন্দিনীকে সন্োধন পূর্ববক কহিলেন,বৈদেহি! 
রামের বুদ্ধি অল্প, সে চীর-বন্ধল পরিধান 
করিয়! আছে, এবং বাঁত ও রোদ্রে তাহার 
শরীর ক্রি হইতেছে, তথাপি তাহার প্রতি 
তোমার অনুরাগ কেন! যদি তোমার 
ত্রিলোক-বিখ্যাত পতি লাভ করিতে ইচ্ছা 
হয়, তাঁহা হইলে তুমি অবিলম্বে আমাকেই 
ভজনা কর; আমিই তোমার প্রসংশনীয় 
আশ্রয়। ভদ্দরে! তুমি কোন রূপ রেশ ৰা 
ছুঃখ পাইবে না; তুমি মানুষের প্রতি অনু 


রাগ ত্যাগ করিয়। আমার প্রতি অনুরক্তহও। | 


সন্দরি! আমি রাক্ষম বলিয়া তুমি ফোদিরগ 


আশঙ্কা করিও না. ; ভীরু 1 স্যামি 'মিশ্চগ্বই 


্ 


শ 
ঞ্র 





অরণ্যকাণ্ড। 


5২ 





রামৈর প্রতি তোমার বিরাগ জম্মিতে পারে, 

( অত্ভএব তুমি লঙ্কীয় গমন করিলে এক বৎ- 

সর কাল আমি তোমার ইচ্ছার বিকদ্ধে কোন 
কথাই কহিব না। রাম রাজ্যত্রষট; স্তর 
আর সৌভাগ্য লাভ কর! তাহার পঙ্গে' 
ছুঃসাধ্য ; তাহার পরমায়ু৪ অল্প; মুড়ে !__ 
পণ্ডিতমানিনি! তথাপি কোন্‌ গুণে তুমি 
তাহার প্রতি অনুরক্ত হইয়া! আছ! স্বন্দরি ! 
ভাহার বুদ্ধি এত অল্প যে, সে সামান্য এক 
স্ীলোকের কথায় রাজ্য এবং আত্মীয়-স্বজন, 
সমস্তই পরিত্যাগ করিয়! হিংঅআ-জ্ত'নিষেবিত 
এই মহারণ্যে আসিয়া! বাস করিতেছে! 


এই সকল কথা বলিয়া দ্রষ্টাত্ম। রাবণ |. 


[ কাঁম-মোহিত হইয়া,রোহিণীকে বুধের ন্যাঁয়,৪৯ 
সীতাকে ধারণ করিলেন । তখন সীত। অশ্র- 
পরিপুরিতা! হইয়া ক্রোধভরে কহিতে লাখি- 
লেন, ছুরাত্মন ! তুমি মহাত্সা রাঘবের তেজে 
নিহত হইলে! ছুর্বুদ্ধে রাক্ষসাধম! তুমি 
অবিলম্বেই সপরিবারে প্রাণত্যাঁগ করিবে! 

সীতার ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া ছুরাত্মা 

(| রাবণের নীল-জীমুত-সঙ্কাশ বদন সকল প্রদীপ্ড 

(| হইয়া উঠিল। তিনি ক্রুদ্ধ হইয়া ভ্রকুটা- 

কুটিল ছুবিভীষণ অগ্রিস্বালা-সমপ্রভ লোচন- 

| পংক্তি দ্বার! যেন দগ্ধ করিতে করিতেই 

বাম হস্তে পন্সপত্র“লোচন! কল্যাণী জানকীর 
| কেশগুচ্ছ এবং দক্ষিণ হতে উরু ধারণ 
করিলেন, রি 

'  বলবান, রাক্ষিল বইক্সপে ধারণ করিলে 

জনিকী,হাআধ্যপুত্র! হা বীরুবিম্দীক লক্ষণ 


[শ ঝে পারত রুযিতৈছ না কেন? বলিয়া; করিতে 


ঠা 





উচ্চোম্বরে চীৎকার করিতে আরস্ত করি 
লেন। তীন্ষ-দংই্ট গিরিশুর্গাকার মহাবল 
রাক্ষসেশ্বরকে দর্শন করিয়। বনদেবতা, সকল | | 


ভয়ে ব্যাকুল হইয়। পলায়ন করিতে লাঁগি- 
লেন। কামার্ড রাবণ, রামপ্রীণা পন্নগরাজ-বধু- 
পমা বিচেষ্টমানা জনকতরয়া সীতাঁকে লইয়া 
আকাশপথে আরোহণ করিলেন। মহাবল 
দশানন ছুই বাহুতে, জানকীকে ধারণ করিয়া, 
সর্পিণীকে লইয়! গরুড়ের ন্যায়, সত্বর উৎ- 
পতিত হইলেন। তখন তাহার অশ্যত্র-যুস্ত 
কর্কশ-রাবী স্বর্ণ-বিনির্দমিত মায়াময় দিব্যরথ 
আকাশপথে আবির্ভূত হইল। 

* অন্তর কর্কশকণ্ রাবণ বিবিধ কর্কশ 
বাক্যে সীতাকে তিরস্কার করিয়া ক্রোড়ে 
গ্রহণ পূর্ব্বক রথে আরোহণ করাঁইলেন। 
শূদ্র যেমন বেদশশ্রগতি অপহরণ করে, রাবণও 
সেইরূপ বিদেহনন্দিনীকে হরণ করিবামাত্র 
দিবা! যেন অর্ধ রাত্রির ন্যায়, এবং দিবাকর 
যেন অর্দ চন্দ্রের ন্যায় লক্ষিত হইতে লাগি- 
লেন।«" মনস্থিনী জানকী রাক্ষসের বাহু" 
মধ্যে বন্ধ হইয়া! ছুঃখভরে “হা আর্ধ্যপুত্র 1? 
বলিয়া দুরবন-প্রশ্থিত স্বামীকে উচচৈম্থরে 
আহ্বান করিতে লাগিলেন। 

অনস্তর, রাক্ষসরাঁজ রাবণ আঁকাঁশ-পথে 
এইরূপে হরণ করিয়া লইয়! চলিলে, সীতা | 


একান্ত কাতর হইয়া উদ্মতার ন্যায়, উদপ্রাস্ত: | 


চিত্তার ন্যাঁয় বলিতে লাগিলেন;--হা' গুরু- 


জনের চিত্ততৌষক মহাবাহো লক্ষণ ! তুমি 
 জানিতেছ না বে,ছ্রাত্মা রাক্ষন আমার হী 


করিতেছে! হা রীমচন্্র! হা শক্রীপ! 


নি নিশির এরি বি প্র ভিসা 


সহ 


হা ধর্মীশীল ! হা মহাবাহো! হা সত্যব্রত! 
হা মহামশন্বিন 1 আপনি ছুষ্ট জনের দণ্ড- 
কর্তা ; আপনি দেখিতেছন না, রাঁক্ষদ অনা- 
থার ন্যায় আমাকে হরণ করিয়া লইয়! 
যাইতেছে ! হা শক্র-নিসৃদন ! আপনি ছুর্বিব- 
নীত রাক্ষয়দিগের শাসনকর্তা, কিন্ত এতা- 
দুশ পাপাচাঁরী রাবণের শাঁদন করিতেছেন 
না কেন! সনাতন-ধর্মঃবিচ্যুত কর্মের ফল 
প্রত্যক্ষই দু হইয়া থাকে, রাবণ নিশ্চয়ই 
মৃত্যু ফূল প্রাপ্ত হইবে ! 

হা! আজি কৈকেয়ী ও তাহার বন্ধু-বান্ধব- 
বর্গের মনস্কীমন। পূর্ণ হইল! আমি ধর্্ানু- 


রাগী রামচন্দ্রের ধন্ম্পত্ঠী ; আজি আমি চিপ, 


কালের জন্য হৃতা! হইলাম ! ভীঁ্যার সমভি- 
ব্যাহারে যিনি রামচন্দ্রকে নির্জন বনে 
নির্ধ্বাসন করিয়াছেন, আজি সেই টি 
কৈকেয়ী আনন্দিতা হউন! . 
হে জনম্ছান! আমি তোমাঁকে আমন্ত্রণ 
করিতেছি ;--হে পুষ্পিত পাদপসমূহ! আমি 
তোমাদিগকে বন্দনা করিতেছি; তোমর! 
শীঘ্র গিয়া রামচন্দ্রকে বল, রাবণ সীতা হরণ 
করিতেছে! হেটক্ক-সম্পন্ন উন্নত-শিখর প্রত্র- 
বণ গিরিবর ! তোমাকে নমস্কার, তৃমি গবত্বর 
রামচন্দ্রকে সংবাদ দেও, রাবণ লীতা হরণ 
(করিতেছে! অয়ি সৌরভময়ি স্ৃকু্বমশালিনি 
বনরাজি ! তোমাদিগকে বন্দনা করিতেছি, 
তোমরা শীঘ্র যাইয়া! রামচন্দ্রকে বল, রাবণ 
শীত! হরণ' করিতেছে! অয়ে হংস-সারস- 
|| নাঁঘিতে গোদাব্রি নদি | তোমাকে নমস্কার, 
|| মি সন্থর রামচন্রকে সংবাদ দেও,রাবণ লীতা 


হরণ করিতেছে । বিবিধ-পাঁদপত্ভৃয়িষ্ঠ এই 
মহারণ্য মধ্যে যে সকল দেবতা আছেন, আমি 
আপনাদের সকলকেই বন্দনা করিতেছি, 
আপনার! আমার্‌ স্বামীকে সংবাদ দান করুন, 
রাঁবণ আমায় হরণ করিয়! লইয়। যাইতেছে! 
এই মহাবন মধ্যে যে কোন প্রাণী বাস করিয়া. 
আছ, আমি তোমাঁদিগের সকলেরই শরণা- 
গত হইলাম; ঠে কোন মহাবল পক্ষী বাদী 
এই মহাবন মধ্যে অবস্থিতি করিতেছ, আমি 
তোমাদিগেরও সকলেরই শরণাগত হইলাম ; 
ধীমান রামচন্দ্র ও লক্ষণ নিকটে উপস্থিত 
নাই বলিয়া! রাবণ আমাকে হরণ করিতেছে, 
আমি রামচন্দ্রকে এই সংবাদ জানাঁইতে 
ইচ্ছ। করিতেছি! আমি ভর্ভার প্রাণ অপে- 
ক্ষাও প্রিয়তর। ভার্ষ্যা ; রাক্ষদ আমায় হরণ 
করিতেছে; আমি এক্ষণে নিরুপায়; তোখরা 
আমার ভর্ভা রাঁমচন্দ্রকে শীঘ্র এই সংবাদ 
দান কর। আমাকে হরণ করিয়াছে জানিতে 
পারিলে সেই মহামনা বিক্রম প্রকাঁশ করিয়া 
যমের অধিকার হইতেও আমাকে প্রত্যা-! 
নয়ন করিবেন। 


পর 


যট্পকাশ সর্থ। 


 সপেীশাপপপ্িপা ০ 


জটাযু-রাবণ-ুদ্ধ। 
এই সময় রমণীয় র্বতপৃষ্ঠোপরি লতা" 
মগ্ডপ-ভূয়িষ্ঠ কাঁননমধ্যে মহাবল-মহাঁপরা- 
ক্রমশালী মহাতেজ। পক্ষিরাঁজ জটাসুদেদীপ্য- 


(মানদিবাকর-কিরণে 3১83৪ লিজা ্ 





| ফাঁইতেছিলেন। সীতার এ সকল বাক্য 
যেন: স্বপ্নবাক্যের ন্যায় তাহার কর্ণকুহরে 
প্রবিষ্ট হইল; কর্ণগঁচর হইবা মাত্র পক্ষিরীজ 
বোঁধ করিলেন, যেন তীহার হদয়ে বজাঘ'ত 
হইল ; 'দশরথের প্রতি প্রণয়ও তীহাকে 
,ব্যাকুলিত করিয়া তুলিল;স্বতরাং তিনি সহসা 
জাগরিত হইলেন ; জাঁগরিত হইয়াই তিনি 
মেঘ গর্জনের ন্যায় রথশব্দ শ্রবণ করিলেন । 
তখন জটায়ু ক্রমে দশদিক নিরীক্ষণ করিয়া 
অবশেষে নভোমগুলে দৃষ্টিনিক্ষেপ পূর্ববক 
রাবণ এবং বৌরুদ্যমান! জানকীকে দেখিতে 
পাইলেন। রাবণ পুত্রবধূকে হরণ করিয়। 
লইয়! যাইতেছে দেখিবামাত্র পক্ষিরাঁজ মহা- 


ক্রোধে পরিপূর্ণ হইয়1 বেগে উজ্ডীন হইলেন। 


বলবান পক্ষী জটায়ু উ্ীন হইয়! রাক্ষসের 
রথমার্গ অবরোধ পুর্ববক ক্রোধে যেন ভ্বলিতে 
লাগিলেন। 

পক্ষিরাঁজ জটায়ু এই প্রকারে পর্ববতের 
ন্যায় মার্গ রোধ করিয়া এক বনস্পতির 
অগ্রভাগে অবশ্থিতি পূর্ববক যুক্তিযুক্ত বাঁক্যে 
রাবণকে বলিতে আঁরস্ত করিলেন, দশগ্রীব ! 
আমি সনা'তন-ধর্ম্মপথ-বন্তী সত্যপ্রতিজ্ঞ মহাঁ- 
বল জটায়ু নামে পক্ষিরাজ। তুমিও রাক্ষস- 
কুলের রাজ) বলও তোমার অতুল ; রাজন! 


| | তুমি অনেকবার দেবতাঁদিগকেওযুদ্ধে জয় করি" 


| | য়ছ। পৌলত্ত্য ! আমি বৃদ্ধ বলহীন পক্ষী; 
[কিন্ত াঙজি তুমি আমার বিক্রম দর্শন করিবে ) 
আজিতুমি জীবন লইয়া গমন করিতে পারিবে 


] 11: মশরগনন্দন- রমিচন্ আছেন ও বরু- 


1 চরত্যায় সকল লোকের রাজা এবং সরুষ 


১২৩1] 


লোকের হিতসাধনে নিরত; তুমি এই যে 
স্বন্দরীকে হরণ করিতেছ, ইনি সেই লোক" 
নাঁথের সর্ধব-গুণ-সমলম্ৃতা। ধন্ম্নপত্থী সীত। 1. 
ধর্মমমার্গাঘুসারী রাজার পক্ষে পরদর হরণ 
কর কি সম্ভব হয় ! বরং পরুদার বিশেষ রূপে 
রক্ষা করাই রাজাদিগেরু কর্তব্য। অতএব 
নীচাশয়! তুমি পরদার-হরণ-বুদ্ধি দমন কর ; 
নতুবা, বৃস্ত হইতে ফলের ন্যায়, আমায় 
যেন তোমাকে বিষীন হইতে পাতিত করিতে 
নাহয়। রাবণ! লোকে যেকর্দ্দের নিন্দা | 
করে, বীরপুরুষগণ কখনই সে কর্দী করেন 
না। আর ধাহাদিগের বিবেচনা আছে, 
'তীহার! স্ব স্ব দারেরই ন্যায় পরদারদিগকেও, 
রক্ষা করিয়া. থাকেন। যথার্থই বটে যে, 
যাহার যে স্বভাব, সে কখনও তাহার অন্যথ! 
করিতে সমর্থ হয় না. এই জন্যই সাধু 
ব্যক্তিগণ দুরাত্মাদিগের আলয়ে অধিক দিন 
বাস করেন না। 
পুলস্ত্যনন্দন ! অর্থ বা কাম যদি নীতি- ৃ 
শাস্ত্রের অনুসারী না হয়, তাহ! হইলে উহা! | 
পাপ) ধর্ম ত্যাগ করিয়! তাদৃশ পাপ কার্ষ্যের | 
অনুষ্ঠান করা কোন বক্ভিরই কর্তব্য নহে। 
রাজা ধর্ম, কাম ও অর্থের প্রধান আকর; | 
মঙ্গলামঙ্গলও রাজ! হইতেই প্রবর্তিত হইয়! | 
থাকে । কিন্তু রাঁক্ষসাধম ! তূমি ত. এই. 
রূপ পাপাচারী এবং চপল-স্বভাৰ ) তক্চে | | 
ষ্ৃত ব্যক্তির বিমান লাভের ন্যায়, তোঁমার | 
রাজ্যপ্রাপ্তি কিরূপে ঘটিল!, নিরীহ-্বভার 
ধর্ম! রাষ-চন্দ্র তোমার রাজ্য বা বশর 


মে প্রথেশ করিয়া তোমার র জোনবপধারই 





15২৪ 


রাষয়িণ'। 





করেন নাই; তৰে তুমি তাহার অনিষ্ট করি- 
তেছ কেন ? জনগ্থানধাসী থর পুর্পপখার জন্য 
আততায়ী হইয়াছিল, ছতরাং রাম সেই 
পাপাত্মাকে বিনাশ করিয়াছেন, তাহাতে 
তাহার দোষ কি, চতুর্দশ সহ রাক্ষস 
যখন রাম-লগ্গমণকে বিনাশ করিবার নিষিত্ত 
গমন করিয়াছিল, তখনই রামচন্দ্র তাহা- 
দিগকে সংহার করিয়াছেন; সত্য করিয়া বল 
দেখি, ইহাতে রামচন্দ্রের অপরাধ কি যে, 
ভূমি যেই লোকনাথের ভাধ্যা হরণ করি- 
তেছ?'' 

যাহাহউক, রাবণ! এক্ষণে তুমি শীত্ম জান- 


কীকে পরিত্যাগ কর; নতুবা জজ য্মন্' 


বৃজান্থরকে দগ্ধ করিয়াছিল,রামচন্দ্রও তেমনি 
অগ্রি্ৃত ঘোর দৃ্তি ত্বারা তোমাকে দগ্ধ 
করিবেন। রাক্ষসরাঁজ ! তুমি জানিতেছ না 
যে, তুমি অঞ্চলে কালসর্প বন্ধন করিয়াই! 
তোমার চৈতন্য নাই যে, তোমার গলদেশে 
কালপাশ বেষ্টিত হইয়াছে! মূর্থ! সেই 
ভারই বহন কর! উচ্টিত, যাঁহাঁতে শরীর অব- 
সঙ্গ না হয়; সেই অন্সই ভোজন করা উচিত, 
যাসথা জীণ হয় এবং যাহ! রোগোৎপাদন ন! 
করে; যে রত্বে জীধন নাশ হয়, মে রত্ব কর- 
নই ধারণ করা উচিত মহে। যে কর্ণ করিলে 
অর্থ বু! যশ না হইয়া প্রত্যুত শরীরের হানি 
জন্মে, সে কর্্দ কর! সর্ববতোভাবেই অবর্তব্ট। 

রাবণ! পিসপিতামহ-জরমাগত রাজ্য যথা" 
রীতি প্রতিপাঙ্গ্ন করিতে করিতে থামার 
, বাটি ছাজার' বৎসয় অতীত হইয়া গেল । 
' (হতরাং এক্ষণে আমি বৃদ্ধ) আন তুমি ঘুষ $ 





অধিকস্ত তুমি রথায়, এবং তোষার হে 
ধনুংশর ও দেহ কবচে গুযক্সিত; তথান্সি 
তুমি আঁজিজানকীকে লইয়া কখনই নিধি 
গমন করিতে পারিবে ন1। ন্যায়াদি-হেত্বা- 
ভাস দ্বারা সনাতন বেদবাফ্য হরণ করা 
যেমন ছুঃসাধ্য, তুমিও তেমনি আজি আমার 
সমক্ষে বলপূর্ববক সীতাকে হরণ করিতে 
কখনই সমর্থ হইবে না | আঁমি জীবন দান 
করিয়াও আজি সেই মহাত্মা রামচন্দ্রের ও 
দশরথের অবশ্যই প্রিয়কার্ধ্য সাধন করিব। 
দশগ্রীব ! মুহূর্তকাঁল অবস্থিতি কর) দেখ, 
বন্তহইতে ফলের ন্যায়, আমি এখনই 


তোমাকে তোমার বিমান হইতে নিপাতিত 
করিতেছি। রাক্ষস! আমার যেরূপ বল, 


যেরূপ সামর্থ, আজি আমি তোমাকে তদনু- 
রূপই যুদ্ধাতিথ্য প্রদান করিব। 

জটায়ু এইরূপ যুক্তিসঙ্গত বাক্যই বলি- 
লেন, কিন্তু তাহাতে রাক্ষপরাজ রাবণের 
বিংশতি লোচন ক্রোধে অগ্নির ন্যায় প্রস্থ- 
লিত হুইয়া ভীষণ ভাব ধারণ করিল। পণ্ড 
বর কুগুল-ধারী অমর্ধণ-স্বভাঁব রাক্ষসরাজ 
কোপ-সংরক্ত লোচনে পক্ষিরাজের প্রতি 
ধাবিত হইলেন। গগনমগ্ডলে বাধ়ু-বিচ্টলিত 
মেঘন্বয়ের যেমন পরম্পর ঘাত-প্রতিঘাত 


হয়, মহাবন মধ্যে তেমনি লেই উভয়, 


মহাবীরে্ তুমুল নংগ্রাম দাস হইল। |. 
চরণ জটায়ুর অস্ত্রশস্ত্র, আর রাবণ যহাদীর্ধ- | 


শালী; উভয়ে পরন্পর বুদ্ধ করিতে কারান |. 
করিলেন; জটায়ু ছু, পক ০ পণ দারা 


? 


প্রহায় করিতে লাগিল? নাভানা | 


খা 













 আপকাও। 7 ৯ 






করিলেন,' এবং পরক্ষণেই বারবার পক্ষাথাত 
করিয়া রাবণের মস্তক: হইতে সর্ধরত্বোপ-.]. 
শোভিত হ্থবর্ণময় দিব্য কিরীট আকাশমার্গে | 
পাঁতিত করিলেন! পতনকালে সেই.দিব্য 
মুকুট সূর্ধ্যমগ্ুলের ন্যায় ,শোভা পাইতে 
লাখিল। অনন্তর পক্ষিরাজ কাঁঞ্চনময়-প্রীবরণে 
আচ্ছাদিত পিশীচ-বদন দিব্য অশ্থতরদিগকে 
বল পূর্ধবক আকর্ষণ করিয়া বিনাশ করিলেন ! 
পরে তিনি চক্র ও কুবর বিভূষিত মণিও স্বর্ণ 
দ্বারা বিচিত্রিত কামগাঁমী অতি প্রকাণ্ড মহা” 
রথ ভগ্ন করিলেন! তদনম্তর পতগেশ্বর সার- ; 
থিকে এঁ রথ হইতে আকর্ষণ করিয়! তত্ক্ষণ- 
মাত্রে গজান্কুশ-সঙ্কাশ পাদ দ্বার তাহাকে 
“বিদীর্ণ করিয়া ফেলিলেন! এইরূপে ধনু ও 
রথ ভগ্ন এবং অশ্বগণ ও সারথি নিহত হইলে 
রাবণ সীতাকে ক্রোড়ে লইয়া ভ্বমিতলে পতিত 
হইলেন। রখহীন রাবণ ভূমিতলে পতিত 
হইলেন দেখিয়া যাবদীয় লোক সাধু সাঁধু 
বলিয়! পক্ষিরাজের প্রশংসা করিতে লাগিল । 
যিনি শক্রর সৈন্য ও যাঁন ভগ্ন করিয়া 
থাকেন) যুদ্ধে সথরাহৃরগণও ধাঁহাকে পরাজয় 
করিতে সমর্থ হয়েন নাই; অদ্য পক্ষিরাঙ্গ | 
তাহাকে পরাজয় করিলেন দেখিয়! দেবগৃণ 
ও?দেবর্ধিগণ অত্যন্ত আশ্চর্যযান্থিত হইলেন। 
তখন স্বর্গবাসিগণ, অতি ছুকফর কর্দ্দ সাধন 
জন্য পক্ষি-প্রধান জটায়ুর প্রশংসা করিতে 
আরম্ভ করিলেন; বিহগরাজ প্রপংলিত হইয় 
পুনর্ধবার যুদ্ধ প্রতীক্ষায় অবস্থিতি করিতে 
লাখিলেন। 


ও'রাক্ষদরাজের অতি অদ্ভুত মহাযুদ্ধ হইতে 
আয্বন্ত হইল.। গগনমণ্ডলে উভয়ে মেঘের 
ন্যায় ভয়ঙ্কর গর্জন করিতে.লাগিলেন। 
অনস্তর রাবণ তীক্ষধার নালীক নারাঁচ 
ও বিকর্ণি প্রভৃতি মহীভীষণ* শরসমূহ গৃথর- 
রাজের উপর বর্ষণ করিতে আরম্ত করিলেন। 
পক্ষিরাঁজ গৃপ্ধ জটাযু যুদ্ধস্থলে সেই সমস্ত 
অস্ত্রশস্ত্রই অনায়াসে সহ কর্পিলেন। পরে 
তিনি রোষারুণিত নয়নে প্রসারিত পর্ধ- 
তের ন্যায় রাবণের পৃষ্ঠোপরি পতিত হুই- 
লেন) এবং তাহাকে নখ দ্বার! ক্ষত-বিক্ষত 
করিতে লাগিলেন । মহাঁবলশালী পক্ষিরাজ 
ন্বতীক্ষ-নখ-সম্পন্ন চরণদ্বয় দ্বার! রাঁবণের 
সমস্ত গাত্র ছিন্নভিন্ন করিয়॥ ফেলিলেন ; 
'] তীহার সমস্ত ক্ষত স্থান হইতে রুধির ধার! 
বহির্গত হইতে লাগিল। দশাননও নিরতিশয় 
ত্ুদ্ধ হইয়া ন্বর্ণ-ুজ্থ বজ্ত-সঙ্কাঁশ সরলগামী 
সায়কদমূহ ছারা গৃথ্বরাঁজকে বিদ্ধ করিতে 
লাগিলেন ৷ কিন্তু মহাবলশাঁলী পক্ষিরাঁজ 
জটায়ু রাবণবিনিক্ষিপ্ত-শর-প্রহার সমস্ত 
অগ্রাহ্‌ করিয়! রাবণকে আক্রমণ করিলেন। 
তিনি উত্পতিত হইয়া! মন্তকোপরি পক্ষদ্বয় 
"উত্তোলন পূর্বক অতি. ক্রোধভরে তদ্দার! 
রাবণকে প্রহার করিতে লাগিলেন। | 
[২ অনস্তর মহাতেজা পতগরাজ চরণদয় 
1. বারা রারণের মণি-মুক্তা-বিভূষিত সশর-শরা- 
1 সন ছগ্ন করিয়া ফেলিলেন! অগ্নিসম-প্রভ 
ব্য পরান ভগ্ন, করিয়া, মহাতেজ! মহা'বল 
| | প্রা জোধে পরিপূর্ণ হইয়া! পুনর্্বার 
[1 পক্ষ, উতেলন পূর্বক রাবণকে আক্রমণ 


















































































১২৬ 





সগুপঞ্চাশ বর্গ । 

পু জটাফুব্ধ। 

জগ্া-জর্জয়িত গৃরাঁজ জটায়ু তাঁদৃশ 
অদ্ভুত কর্ম সাধন করিয়া নিতান্ত শান্ত হইয়। 
পড়িলেন ) রাবণ তাহা বুঝিতে পারিলেন। 
পক্ষিরাজ বার্দক্য নিবন্ধন শ্রাস্ত হইয়াছেন 
দেখিয়া, রাবণ আহ্লাদে পুলকিত হুইয়! 
সীতাকে গ্রহণ পূর্বক পুনর্ববার আকাশে উত্থিত 
হইলেন.। দশানন জনক-নন্দিনীকে ক্রোড়ে 
করিয়া প্রস্থান করিতেছে, দর্শন করিবামীত্র 
গৃপযন্নাজ জটায়ুও তৎক্ষণাৎ আকাশে উড্ভীন 


রাবণ! রাঁমচক্দ্রেরবাঁণ বজ্জের ন্যায় নিদারুণ; 
তুই রাক্ষনকুলের বিনাশের জন্যই তাহার 
ভার্ধ্যা হরণ করিতেছিম্‌। জীব ভৃষ্ণাতুর হইলে 
জল পান করে; তুই কিন্তু জলভ্রমে জ্ঞাতি, 
বন্ধু সেনা, অমাত্য ও পার্খদবর্গের সহিত 


ব্যজিগণ যেমন কর্মের ফলাফল ন জানিয়া 
অবিলম্মেই বিন হয়, তুইও সেইরূপ শীস্্রই 
ধ্বংস হইবি। তুই কালপাশে বন্ধ ছইয়াছিসু ; 
কোথায় গমন করিলে তাহ! হইতে পরিভ্রীণ 
পাঁইবি! মতগ্য যেমন বড়িশ-বিদ্ধ মাংসখণ্ড 
গ্রাস করিয়া পলায়ন করে, তুইও তেমনি 
মীতাকে লইয়া! পলায়ন করিতেছিস্‌। সিংহ 
যেমন ধর্ষণ! সঙ্গ করে না; 
পাদস্পর্শ স্থ করে না) রামচন্্রও তেমনি 
জানকীর অবমানন] কখনই 'লহ্া করিবেন না। 





 স্ামায়ণ। 


হুইয়। বলিতে আরম্ভ করিলেন, রে অল্পবুদ্ধে” 


একজ্রে বিষপাঁন করিতেছিম্‌। অবিচক্ষণ, 


ভূুজঙম যেমন, 


রামলদ্ষমণকে পরাভব কর! অতি ছুঃসাধ্য; 
ধর্মপত্বীর ও এই আশ্রমের অবমানন তাহারা 
কখনই সহ করিবেন না। প্নেক্ুর নিষ্ঠুর- 
কারিন পাপাত্বন ! তুই যখন তশ্কররূপে এই 
জানকীকে হরকরিতেছিস্‌, তখন বধ্য পণডর 
ন্যায়, তোর গাত্রে জল প্রোক্ষণ হইয়াছে! 
যেব্যক্তি বীর হয়, সে অগ্রে অধিকারীকে 
বিনাশ করিয়াণ্পরে অধিকৃত বস্তু হরণ করে, 
না হয় শক্রহন্তে স্বয়ং নিহত হইয়া! রণস্থলে | 
শয়ন করে। বীরপুরুষগণ কখনই তক্কর-বৃতি 
অনুসরণ করেন না। রাবণ ! যদি বীর হুইস্‌, 
যুদ্ধ কর্‌, ক্ষণ কাল অবস্থিতি কর্‌; তোর 
ভ্রাতা খরের ন্যায় তুই এখনই নিহত হইয়া 
ভূমিতলে শয় করিবি। তুই অনেকবার 
দেব-দানবদিগকে যুদ্ধে বিনাশ করিয়াছিষ্‌ ; 
কিন্তু চীরবাস! শ্রীমান দশরখনন্দন রামচন্দ্র 
অবিলম্মেই তোর প্রাণ হরণ করিবেন; তিনি | 
অবিচলিত ভাবে ক্ষত্রিয় ধর্ম প্রতিপালন |. 
করিতেছেন। 

পক্ষিরাজের এইসকল বাক্য শ্রবণ করিয়! 
গর্ব্বস্বভাঁব রাঁবণের চক্ষু ক্রোধে রক্বর্ণ 
হইয়া উঠিল; তিনি উত্তর করিলেন, জটায়ে!! 
দশরথের প্রতি তোমার যে প্রণয় আছে, 
তাহ! বিলক্ষণ প্রদর্শন করিয়াছ ; রাঁখেরও |. 
ধণ শোধ করিয়াছ; এক্ষণে আর বৃথা আম | 
করিবার প্রয়োজন নাই) নিৰৃত হও! ২; |. 

রাঘণের তাদৃশ বাক্য শ্রবণ পূর্বক খগপতি 
অণুমাত্রও ধৈধ্যচ্যুত না হইয়া, প্রত্যুত্তর রুরি- 
লেন, রাবণ! তোৌঁর যতদুর তেজ, কল, 
শত্তি ও পৌর আছে, রি কহ) রা 1 





অরণ্যকাণ্ড। 


তুই কখনই জীবন লইয়। আমার নিকট হইতে 
গমন করিতে সমর্থ হইবি না। পরমায়ু শেষ 
হইলে মনুষ্য আত্মবিনীশের নিমিত্ত যে অধর্ঘ্ম 
কর্মের অনুষ্ঠান করে, তুই অন্য সেই করাই 
করিতেছিস্‌। পাপাত্মন! যে কর্মের ফল পাপ, 

, কোন্‌ ব্যক্তি সে কর্মেহস্তর্পণ করে! পাপকে 
পুণ্য ব! পুণ্যকে পাপ করিবার ধাহার ক্ষমত 
আছে, মেই লোকনাথ স্থয়স্ুও তাদৃশ কর্ণ 
হস্তার্পণ করেন না। করুণীহীন, মিথ্যা প্রতিজ্ঞ, 
পরদারাপহারী ও নিষ্ঠুরকণ্মা। ব্যক্তিগণ, নিজ 
নিজ কর্ম্মদোষেই ভীষণ নরকে দগ্ধ হইয়া 
পচিতে থাকে । 


এই প্রকার ধর্ম্মীনুগত বাক্যে উপদেশ, 
প্রদান করিয়া, বীর্ধ্যবান্‌ জটায়ু সেই রাক্ষম 


দশাননের পৃষ্ঠোপরি বেগে পতিত হইলেন; 
এবং গজাঙ্কুশসদৃশ হুতীক্ষ নখদ্বারা পৃষ্ঠদেশ 
ক্ষত বিক্ষত করিয়া পুনঃপুন নখ ও তুগ্ডাঘাতে 
তাহার দেহসন্ধি যেন বিষ্লিষ্ট করিয়। ফেলি- 
লেন। হস্তিপক ছুট হস্তীর পৃষ্ঠে আরো- 
ই৭্‌ পূর্ববক অন্কুশত্বারা যেমন তাহার সর্ববাঙগ 
বিদ্ধ করিয়া! বিচলিত করে, তিনিও তেমনি 
ৃতীক্ষ-নখসঙ্যাঘাতে রাবণের সর্ববাঙ্গ ক্ষত 
বিক্ষত করিয়! তাহাকে ব্যতিব্যস্ত করিয়া 
ভুলিলেন। পক্ষ তুণ্ড এবং নখই তাহার 
| | অস্ত্র; তিনি তীক্ষ তুগড ও নখাধাত দ্বারা দশী- 
| | মনের পৃষ্ঠ ও ঘ্রীব। বিদারণ, বদন ও চক্ষু 

| স্লৈ বেদনা উৎপাদন, এবং কেশ সকল 
৮ করিলেন। 


*শৃতরয়াজ এইরূপে বার বার আকর্ষণ | 


| ধানে ক্রোধে রাঁবণৈর ওষ্ঠ এবং শরীর 





২৭ 


কম্পিত হইতে লাগিল । তখন তিনি জান- 
কীকে বামজ্রোড়ে রক্ষা করিয়] জটায়ুকে 
বেগে চপেটাথাত করিলেন। জটায়ুও নিরতি- 
শয় জুদ্ধ হইয়া যুদ্বস্থলে মুহুমু্থ নথ ও তুণ্ডা- 
ঘাতে রক্তাক্ত করিয়া রাবণকে প্রস্ফুটিত 
অশোক বৃক্ষের সদৃশ *করিয়া তুলিলেন। 
বী্ঘাবান দশানন পুসর্ববার কুদ্ধ হইয়া সীতাকে 
পরিত্যাগ পূর্ববক মুষ্তি ও চরণাঘাত দ্বারা 
পক্ষিরাজকে নিচ্পেষণ করিতে লাগিলেন ॥ 
এইরূপে মুহূর্তকাল রাক্ষমরাজ ও পক্ষিরাজ, 
উভয়ের অতি আশ্চর্ধ্য যুদ্ধ হইল।' অনস্তর 
রাধণ খড়গ উত্তোলন করিয়া, রামচক্দ্রের জন্য 


শ্ভুকারী পক্ষিরাজের পক্ষদ্বয়, চরণদ্বয়, ও 


পার্বদ্ধয় ছেদন করিয়া! ফেলিলেন। 

ভীমকন্া রাবণ সহসা পক্ষছেদন করিলে, 
পক্ষী জটায়ু ধরণীতলে পতিত হইলেন ) 
তাহার জীবন প্রায় শেষ হইয়া! আসিল। 

জটায়ু শোণিতে অভিষিক্ত হইয়া ভূমিতে 
পতিত হইলেন দেখিয়া জানকী ছুঃখিত 
হৃদয়ে আত্মীয়জনের ন্যায় তাহার নিকট 
ধাবিত হইলেন। 

লঙ্কাধিপতি রাবণ দেখিলেন, কৃ্খমেঘের 
ন্যায় নীলকান্তি শ্বেতবক্ষা মহাগ্রাণ জটানু 
ভূমিপতিত ও স্ৃত্যুপ্রস্ত হইয়! অতি কাতর- 
ভাবে স্ফুরিত হইতেছেন" * | 

এদিকে চন্দ্রবদন! জনকনন্দিনী সীতা 
রাঁবপ-খড়গ-পরাজিত মহীতলে নিপাতিত্ত |. 
গপ্রাজকে গাঢ় আলিঙ্গন করিয়া: জনন : 
করিতে লাগিলেন । ৃ 














| ১২৮ 


অফপঞচাশ অর্থ । 
| রাবণ-প্রতিপ্রয়াণ। 


রাক্ষরাজ রাবণ অবলোকন করিলেন, 
জটায়ু শোণিতে 'অভিযিক্ত এবং হতজ্ঞান 
হইয়। নিপাতিত হইয়াছেন; তাহার জীবন 
শেষ হইয়া আসিয়াছে; তিনি ভূমিতলে 
শয়ন করিয়া অতি কষ্টে শ্বাস গ্রহণ করিতে- 
ছেন; জানকীও ভূমিতলে পতিত হইয়া 


আছেন ;.এবং পক্ষিরাজ-নিহত নিজ সাঁরখি, 


পিশাচবদন অশ্বতর সকল, ছত্রধারী, ও দুইজন 
চামরধারী তৃপুষ্ঠে পতিত হইয়া আছে; 


মায়াময় রথও ভগ্ন ও বিশর্ণ হইয়াছে । * * 


এদিকে চন্দ্রমুখী সীতা অতি হুঃখিত 
হুইয়! রাঁবণ-পরিক্ষত ভূমিপতিত গৃপ্ররাজের 
জন্য শোক করিতে লাগিলেন। তিনি কহি- 
লেন, চক্ষুস্পন্দনাদি চিত, অঙ্গন্ফুরণাদি অনু- 
ভব, পণ্ু-পক্ষীর গতিবিশেষ দর্শন ও শব্দ- 
বিশেষ আববণ, এবং স্বপ্রবিশেষ দর্শন, এই 
সমস্ত নিশ্চয়ই মানবগণের স্থখ বা ছুঃখের 
জন্য প্রত্যক্ষ হইয়৷ থাকে। দেখিতেছি, আজি 
স্বগ্ন-পক্ষিগণ আমারই অশুভ সূচনা করিয়! 
ধাবমান হইতেছে! তাত! তুমি নিশ্চয়ই 
মহাত্স। রামচন্দ্রের পিতৃ-ত্বরূপ ; পক্ষিরাজ! 
আমার জন্যই তোমার এইরূপে জীবন শেষ 
হুইল! তুমি রাজ! দশরথ; তুমি আমার 
পিতা মিথিলাধিপতি জনক ; তুমি মহাত্মা 
(| নরনাথ রামচন্দ্রের সহায় ; তুমি স্বয়ং মহাত্মা! 
ও মহাপ্রাজ্ঞ; ভূমি রাঘবের পক্ষপাতী হইয়াই 
|] খুদ্ধ করিলে; কিন্ত হায়! তোমার পরিণাম 


রামায়ণ । 





এরূপ স্বদারুণ হইল ! আমি এইরূপ অবস্থায় 
পতিত হুইয়! জীবিত আছি, একমাত্র যিনি |. 
রামচন্দ্রকে এই সংবাঁদ দান করিবেন, তিনিও 
নিহত হইয়া ভূমিতলে শয়ন করিলেন! 
সুতরাং আমার মরণের এই উপযুক্ত অব- 
সর! মহাবিপদ যে উপস্থিত হইয়াছে, নিশ্চ- 
য়ই সজ্যধস্বা। রামচন্দ্র তাহা! অবগত নহেন ! 
আমি যে এই স্থণনে বিচরণ করিতেছি, তিনি 
তাহাও জ্ঞাত নহেন! 

জানকী সন্্স্ত হইয়া! এইরূপে একবার 
রামচন্দ্র, একবার শ্বশ্রু, ও একবার লক্ষণকে 
উদ্দেশ করিয়া পুনপুন ক্রন্দন করিতে 


লাগিলেন; তাহার মাল্য ও আভরণ পরিক্লান; 
বদন বিবর্ণ। এই, সময় রাক্ষমরাজ রাবণ 


ভীহাকে ধারণ করিবার জন্য ধাবিত হই- 
লেন। তদ্র্শনে সীতা একবার শাখাগ্র, 
একবার বা মহার্ক্ষ আলিঙ্গন করিয়া, ধরিতে 
লাগিলেন; এবং “আমাঁকে পরিত্যাগ কর !-_- 
পরিত্যাগ কর! বলিয়! মধুর স্বরে বার বার 
চীৎকার করিতে থাকিলেন; কিন্তু কিছুতেই 
ফল দর্শিল না। কালান্তকযমতুল্য রাবণ, নিজ 
বিনাশের নিমিত্তই, বনমধ্যে রাম-বিরহিতা 
কাতর! ক্ষীণকগী জনকতনয়ার কেশপ্রাস্ত 
ধারণ করিলেন! রাবণ সীতাকে বলে স্পর্শ 
করিলেন দেখিয়! দগ্ডকারণ্যবাসী মহর্বিগণ, 
মনোমধ্যে ক্লেশ ও যাতনা অনুভব করিলেৰ। |. 
সীতার অবমাননায় চরাচর সমস্ত জগৎ 
অবমানিত ও অন্ধকারে আচ্ছন্ন হইয়া স্ব 
মর্য্যাদ। (স্বভাব) পরিত্যাগ করিল।, পিতামহ 
দিযে লীতার অহনা ও ছা র 











অরণ্যকাণ্ড। 


দর্শন করিয়৷ কহিলেন, এত দিনে কার্য্যসিদ্ধ 
হইল! 

এদিকে রাবণ জনকনন্দিনীকে গ্রহণ 
করিয়া আকাশ-পথে গমন করিতে আরম্ভ 
করিলেন । জানকী “হা রাম! হা রাম! হা 
লক্ষমণ | বলিয়া ক্রন্দন করিতে লাঁগিলেন। 
তপ্ড-কাঞ্চনময় আভরণে বিভূষিতা, পীত- 
॥ কৌষেয়-বসনা সীতা আকাশতলে সৌদাঁ- 
মিনীর ন্যায় প্রকাশ পাইতে লাগিলেন । 
তাহার গীত বসন বায়ুবলে উড্ডীন হইনে 


লাগিল; রাবণ তাহাতে অগ্নি-প্রদীপ্ত পর্ব-. 


তের ন্যায় নিরতিশয় শোভিত হইলেন। 
নীলকান্তি রাক্ষপরাজ কর্ণে তণুকাঁঞ্চন-বিনি- 
শ্মিত কুণডল পরিধান করিয়াছিলেন; বোধ 
হইতে লাগিল, যেন জলধর সৌদামিনী লইয়া 
বায়ুবশে চালিত হইতেছে । পরম-কল্যাণী 
সীতার রজত-কান্তি কৌষেয় বসন উদ্ধৃত হইয়া 
সূর্য্যরশ্মিসংযোৌগে আতপ-রঞ্জিত অরুণ বর্ণ 
। | মেঘের ন্যান্ব প্রকাশ পাইতে লাগিল। তাহা'র 
| মাল্য হইতে স্থলিত হুইয়৷ পরম-স্তরগন্ধি 
তাত্্বর্ণ নিরতিশয়-নির্মল পদ্মপত্র সকল 
রাবণকে আচ্ছন্ন করিল? অনসুয়া যে দিব্য 
বসন অঙ্গরাগ ও মাঁল্য প্রদান করিয়াছিলেন, 
সেই সমস্তও তৎকালে গগনতলে অপূর্ব্ব 
শোভা পাইতে লাগিল | আঁকাশ-বক্ষে রাঁব- 
ণের জ্রোড়ে জানকীর নির্মল মুখমণ্ডল, যেন 
নীলমেঘ ভেদ করিয়াই চন্দ্রমগুলের ন্যায় 
উদ্দিত হইল। রাক্ষসরাঁজ নীলবর্ণ, আর 
(মিখিলনন্দিনী নুব্ণবর্ণা ; বোঁধ হইল, যেন 
(নীববাস্তঘণির উপর কাঞ্চনময় কাক্ীদাম 


১২৯ 


নিহিত হইয়াছে। সমুজ্বল-ভূষণ! পদ্মকোঁষ- 
মমবর্ণা জনকতনয়া মেঘসঙ্কার্শ রাবণের 
ক্রোড়ে অবস্থিত হুইয়া জীমুত-বক্ষেঃবিলা- 
সিনী সৌদামিনীর ন্যায় প্রকাশ পাইতে লাগি- 
লেন। বিদ্রেহনন্দিনীর ভূষঠ সকল শব্দিত 
হইতে লাগিল, তাহাতে রাক্ষমরাজ গগন- 
চারী সশব্দ নীল মেঘের ন্যায় প্রতীয়মান 
হইতে লাগিলেন । পহ্রয়মাণ1 সীতার মস্তক- 
পরিচ্যুত মনোহর পুষ্পৰৃষ্টি রাবণের গতি- 
বেগে চারিদিকে পরিক্ষিপ্ত হইয়া ,আবার 
রাবণকেই অভিবর্ষণ পূর্বক ভূমিতলে নিপ- 
তিত হইতে লাঁগিল। তরুবর-পরিযুক্তা 


*পুষ্পরৃষ্টি যেমন পর্ববতকে, এ পুষ্পের ধারাও 


তেমনি কুবেরান্জ রাঁবণকে অভিবর্ষণ 
করিল । বেগভরে অনল-কান্তি নৃপুর বিদেহ 
নন্দিনীর চরণ. হইতে স্বলিত হইয়া বিছ্যু- 
ন্মগুলের ন্যায় ধরণীতলে নিপতিত হইল। 
কাঞ্চনময়ী বদ্ধনরজ্ছু যেমন হস্তীকে, স্ৃতপ্তঁ- 
কাঞ্চনবর্ণ জনকছুহিতা সীতাঁও তেমনি নীল- 
বর্ণ রাক্ষররাঁজকে পরিশোভিত করিলেন । 
এইরূপে কুবেরানুজ রাবণ, স্বীয় দতেজে 
জাজ্ববল্যমানা মহোক্ষা-সদৃশী জানকীকে হরণ 
করিয়! আকাশপথে গমন করিতে লাগিলেন । 
জনক-তনয়ার অত্যুৎকৃষ্ট অগ্নিবর্ণ দিব্য ভূষণ | 
সকল স্থলিত' ইহয়া, ক্ষীণ তারকার ন্যায় | 
আকাশ হইতে পৃথিবীতলে পতিত্ত হইতে |: 
লাগিল । তীহার মনোরম শুভ হার স্তনমধ্য. | 
হইতে বিভ্রষ্ট হইয়া পতনকালৈ, আকাঁশ- | 
পতিত। হ্থরধুনীর ন্যায় প্রকাশ পাই ৃ 
লাগিল। | | 





৬৩০ 


তৎকাঁলে বাতাভিহত কম্পিতাগ্র পাঁদপ 
(| ষকল বিবিধ বিহঙ্গমের কলরবে যেন বলিতে 
| লাগিল, শীতে ! ভয় নাই,ভয় নাই!» সরসী- 

(সমূহে কমল মলিন, এবং মীনাদি জলচর 
সকল জ্রস্ত হইয়'উঠিল; তাদৃশী সরমী দর্শনে 
বোধ হইল, যেন সখীগণ জনকতনয়ার 
উদ্দেশে শোক করিতেছে । সিংহ, ব্যাত্র, 


মুগ এবং হুন্তী সকলও জানকীর ছায়া লক্ষ্য | 


| করিয়া ক্রোধতরে মহাবনমধ্যে ধাবিত হইল । 
 সীতারে হ্রিয়মাণ! দেখিয়া, পর্বত সমস্ত 
(1 শুঙ্গরূপ বাহু উত্তোলন করিয়! জল-প্রপাত- 
[1 শব্দে যেন উচ্গৈঃম্বরে ক্রন্দন করিতে লাগিল,। 


জানকীর হুরণজন্য দিবাকর কাতর হইয়1.. 


পাঙুবর্ণ হইলেন ; তাহার কিরণ-জাঁল মলিন 
হইয়া পড়িল। রাবণ যশন্থিনী সীতাকে 
হরণ করিতেছেন দেখিয়া, আকাশে যাবদীয় 
প্রাণী, “রাবণ যখন সীতাকে হরণ করিল, 
তখন ধর্ম আর নাই ! সত্য আর কোথায়! 
সরলতাঁও নাই! দয়াও নাই ।, এইরূপ বলিয়া 
বিলাপ করিতে লাগিলেন। 

যশস্থিনী সীতা, “হা রাম! হা লক্ষণ !, 
বলিয়া মধুর কণ্ঠে চীৎকার পূর্বক বার বার 
পৃথিবীতলে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন ; 
তাহার কেশপ্রাস্ত বিশ্রস্ত এবং তিলকবিন্দু 
প্রমীর্জিত হইয়াছিল; দশানন নিজ বিনা- 
শের নিমিতই তাহাকে হরণ করিয়া চলি- 
লেন। এ 
বন্ধুজন 'কেহই নিকটে নাই, রাম. ব| 
+ | |. লক্ষণ, কাহাকেগ দেখিতে পাইলেন না, 
|] হুতরাং শুচিন্মিত। জানকীর মুখমণ্ডল রিবর্ণ 


হুইয়া উঠিল ; হিনি ক্রন্দন করিতে করিতে 
৷ অবশেষে ভয়ে ও মোহে মৃচ্ছিত হইয়া পড়ি- 
লেন। 
একোনব্টিতম সর্গ। 
“রাবধ-্তৎগন। 
অনস্তর রোষ-রোদন-তাত্রাঙ্ষী হিয়মাণ! 
মনম্থিনী সীত। এইরূপে ভীষণ-লোচন রাক্ষস- 
রাজ রাবণের ক্রোড়ে কিয়দ্দুর গমন করিয়া, 
পরিশেষে ক্রন্দন করিতে করিতে তাহাকে 
৷ কহিতে লাগিলেন,রাবণ ! তুমি বিলক্ষণ বীধ্য | 
প্রদর্শন করিলে! নীচ! তুমি যে আমাকে 
নিঃসহায় পাইয়া হরণ করিতেছ ; ইহাতে | 
তোমার লজ্জা হইতেছে না! ছুষ্টাত্মন! 
তুমি ভীরু; আমাকে হরণ করিবার অভি- | | 
প্রায়ে মগরূপ ধারণ করিয়। তুমিই আমার | | 
স্বামীকে ছলনা করিয়াছ,সন্দেহ নাই! রাক্ষস- 
রাজ! সত্যই তোমার অতুল বীর্ধ্য প্রকাশ 
পাইতেছে! যথার্থই বটে, তুমি যুদ্ধে আত্ম- 
পরিচয় প্রদান পূর্বক আমাকে জয় করিয়! 
লইয়া যাইতেছ! যাহাতে আমার ছদয় ব্যথিত 
হইয়াছিল,রামচন্দ্রের কন্বর অনুকরণ করিয়া, | 


তুমিই সেই আর্তনাদ করিয়াছিলে! নীচাশয়! | 
স্বামীর অসাক্ষাতে পরদার অপহরণ .করি- | | 


তেছ.! এতাদৃশ নিন্দিত কার্য্য করিয়। তোশার | | 
লজ্জা হইতেছে না.! ভুঙ্গি মনে করিতেছ, | | 
বীরের কার্ধ্য করিল; কিন্তু লোকে নিক্চ্ই | || 
তোমার এই নিঙ্নারুণ ঘৃিচ্ধ: অধর্পনয, কার্ষের | | 














অরণ্যকাও্ড। 





নিন্দা করিবে। তুষি স্বয়ং যাহা ব্যক্ত করিয়া- | করিতে প্রবৃত হইয়াছ ! যাহাদিগের মৃত্যু উপ- 


ছিলে ; তোমার সেই বীর্যে ধিক! তোমার 
ধেই বলে ধিকৃ! তোমার এই কুল-কলঙ্ক- 
কর চরিতরত্র ধিক! তুমি পলায়ন করিতেছ ; 
স্থতরাং এ অবস্থায় আর কি করা যাইতে 
পারে! মুহুর্তকাল অপেক্ষা কর; জীবন 
লইয়া আর প্রতিগমন করিতে পারিবৈ না। 
সেই ছুই পুরুষ-সিংহের নয়নপথে নিপতিত 
হইলে,তুমি সৈন্যসহকৃত হইলেও, ক্ষণমাত্রও 
জীবিত থাকিতে সমর্থ হইবে না। কানন- 
মধ্যে বিহঙ্গম যেমন অগ্নি-্পর্শ সহ করিতে 
পারে না, তীহাদ্দিগের বাণস্পর্শ সহ করিতে 


তোঁমারও তেমনি কখনই ক্ষমতা হইবে" 


ন1। পাপাত্মন! তৃমি যে অভিপ্রায়ে আমাকে 
বল পূর্বক হরণ করিতে প্রবৃত্ত হইয়াছ, 
তোমার সেই অভিপ্রায় নিশ্চয়ই ব্যর্থ 
হইবে । সেই দেবোপম স্বামীকে সন্দর্শন ন! 
করিয়া শত্রর বশবর্তিনী হইয়া আমি কখ- 
নই অধিক কাল জীবন ধারণ করিতে সমর্থ 
হইব না। 

. রাক্ষস! পৃথিবীতে একটি লোক-প্রবাদ 
আছে, তাহা সর্বতোভাবেই সত্য; তুমি 
যদি উহা শ্রবণ করিয়া না থাক, এই 
অবলার নিকট শ্রবণ কর । যাহাদিগের মৃত্যু 
নিকটবর্তী; তাহার! দীপ-নির্ববাণের আল্রাগ 
পায় না; বদ্ধুষাক্য শ্রবণ করে না; এবং 
অরুন্ধতী তারা দেখিতে পায় না। রাবণ! 
ফ্বেখিতেছি, নিশ্চয়ই তুমি নিজের মঙ্গল 
চিস্ত্খ করিতে ইচ্ছুক নহ; কারণ আমার 
স্বামী মহাবীর ; তথাচ তুমি আমাকে হয়ণ 


টি 





১5৩১ 





স্থিত, পথ্যে তাহাদিগের কাহারই রুচি হয় 
না। আমি নিশ্চয় দেখিতেছি, তোম্মার কণ্ঠে 
সবত্যুপাশ আবদ্ধ হইয়াছে ; তথাপি দশানন ! 
যখন ভয়স্থানেও তৌমাঁর ভয় হইতেছে 
না, তখন মুঢ়তা বশত তোমায় 'হিরগ্নয় বৃক্ষ 
সকল দর্শন করিতে হইবে । রাবণ! তুমি 
সৃত্যুপতি যমের ক্ষারবারি-পরিপূর্ণা গভীর- 
প্রবাহিণী বৈতরণী নদী, এবং তাহার তীরে 
ভীষণ খড়গপত্রের বন দর্শন করিবে+"তোমায় 
তণ্-কাঞ্চন-কান্তি বৈরূ্ধ্য-সদৃশ-হরিত-পত্র- 


,সমাচ্ছন্ন স্থৃতীক্ষা-লৌহময়-কণ্টক-পরিব্যাপ্ত 


শাল্সলী তরু দর্শন করিতে হইবে। রাবণ! 
তুমি ছুর্মিবার কালপাশে বন্ধ হইয়াছ; কোথায় 
গমন করিয়া আমার মহাত্মা! স্বামীর হস্ত 
হইতে পরিত্রাণ পাইবে! দ্শানন ! ভুরবদ্ধি ; 
ব্যক্তি বিষপান করিয়! যেমন অধিক কাল 
জীবিত থাকিতে পারে না, তুমিও তেমনি | | 
আমার স্বামীর এতাদৃশ অনিষ্ট করিয়া কখ-; | 


নই জীবন ধারণ করিতে সমর্থ হইবে না। | | 


যে মহাত্মা, ভ্রাতার সাহায্য না লইয়াও, এক ; | 
নিমেষ মধ্যে যুদ্ধপ্ছলে চতুর্দশ সহশ্র রাক্ষ- | | 


সকৈ নিপাত করিয়াছেন, সেই সব্ধবাক্ত্রহ্ুনি- | | 


পুণ মহাবীর মহাবল রঘুনব্বন প্রিয়-ভাধ্যাপ- ৃ র 
হারী প্রকে ুতীক্ষ শরনিবর খারা সার | 
করিবেন না! ৷ | 

রাবণ-অন্থগতা মিথিল-নন্দিনী সীতা রা |. 


ণকে এই প্রকার ও অন্যান্য 'কিবিধ গ্রকার | | 


পরুষ বাক্য বলিয়া দুঃখশোকে পরিপূর্ণা হইয়া 
করুণ স্বরে বিলাপ করিতে. লাগিলেন । 


























১৩২ 


এইরূপে পাপিষ্ঠ দশানন, তাদৃশ নিরতি- 
শয় চুঃখার্ভা ,অতিকাতরা,বিলপমানা, বিচে্ট- 
মানা, বাম্পলোচনা, স্ছুঃখিতা, দীনা, করুণ- 
বাদিনী, কল্পিত-গীত্রী সীতাঁকে হরণ করিয়া 
চলিলেন। 


পোপ 


ঘঞ্টিতম মর্গ 





সীতার লঙ্কা-প্রবেশ। 
লঙ্কাধিপতি রাবণ জনকনন্দিনীকে গ্রহণ 
করিয়! নিতীস্ত আনন্দিত ও ব্যস্তসমস্ত হইয়া , 
মহাঁবেগে আকাশপথে গমন করিতে লাঁগি- 
লেন। ঘোর-বিক্রষশালী জটীয়ুকে যুদ্ধে জয় 
করিয়া, মুঢ়-চিত্ত দশীনন জনস্থান হইনডে 
পূর্ববাভিমুখে যাত্রা করিলেন। তিনি অনিমিষ- 
লোচন-সমূহে চতুর্দিক নিরীক্ষণ করিলেন ; 
কিন্তু চিত্তের চাঞ্চল্যবশত দিগ্ভ্রাস্ত হইয়া 
পম্পা সরোবরের দিকে যাঁইতে আরম্ত করি- 
লেন। 
এইরূপে রাক্ষসরাঁজ দশানন, রোরুদ্য- 
মানা জানকীকে গ্রহণ করিয় পম্পা ও খধ্য- 
মুক পর্বতের ক্রমশ উর্ধ দিয় যাইতে লাগ্সি- 
লেন। হ্রিয়মাণা জানকী ইতিপূর্বে কোন 
স্থানেই কাহাঁকেও সহায় দেখিতে পান নাই; 
এক্ষণে তিনি গিরিশৃঙ্গোপবিষ্ট পঞ্চ প্রধান বান- 
রকে দেখিতে পাইলেন। তাহার! রাঁমচন্দ্রকে 
ধ্বাদ দান করিলেও করিতে পারে, এই 
| বিষেচনায় বিশালনয়ন। সর্ববাঙ্গহুন্দরী জনক- 
| ছফিতা এ বানরদিগের মধ্যে দবর্ণকাস্তি 





রামায়ণ। 





“ওভূষণ, এবং তীহার মাল্যও ছিন্ন ভিন্ন হইয়া 





কৃমিতন্ত-বিনির্দ্দিত উত্তরীয় বসন ও হুন্দর 
আভরণ সকল নিক্ষেপ করিলেন। তিনি 
পৃথিবীতলে দৃষ্টি-নিবদ্ধ করিয়া ক্রন্দন করিতে 
করিতে সত্বর ভূষণ*ও বস্ত্র নিক্ষেপ করিলেন। 
সর্ববাঙ্গস্বন্দরী সীতা দিব্য চুড়ামণি ব্যতীত 
অন্যান্য সমস্ত আভগণ যে বানরদিগের নিকট |" 
নিক্ষেপ করিলেন, চিত্তচাঞ্চল্যবশত রাবণ 
তাহা দেখিতে পাইলেন না। বিশাল-নয়ন! 
জাঁনকী উচ্গৈঃস্বরে ক্রন্দন করিতেছিলেন ) 
পিঙ্গললোচন বানরের : অনিমিষ-লোঁচনে 
তীহাকেদর্শন করিতে লাগিল । বিচে্টমাঁন! 
সীতার গাত্র হইতে ভ্রষ্ট হইয়। উৎকৃষ্ট বসন 


পতিত হইল। অগ্মিস্বালা-সমপ্রভ নক্ষত্র- 
সদৃশ-বিমলকান্তি ম্থবর্ণময় এ সমস্ত আঁভ- 
রণ পর্বতের প্রস্থদেশে নিপতিত হইল। 
রাঁবণ এতাদৃশ চঞ্চল হুইয়াছিলেন, যে সীত। 
যে বানরগরণের নিকট ভূষণ সমস্ত নিক্ষেপ 
করিলেন,তিনি তাহা জানিতে পারিলেন ন|। 
খষ্যমূক পর্বত ও পম্পা সরোবর সন্ম- 
শন করিয়! রাবণের দিগৃভ্রম বিদুরিত হইল। 
তখন তিনি রোরুদ্যমানা জাঁনকীকে লইয়া, 
পম্পা অতিক্রম পূর্বক লক্কানগরীর অভিমুখে 
গ্রমন করিতে আরম্ভ করিলেন। তিনি | | 
ধনুঃক্ষিপ্ত বাঁণের ম্যায় অতি সত্বর বিবিধ | 
বন নদী পর্বত ও সরোবর সকল অতিক্রম 
পূর্বক আকাশপথে গ্রমন করিতে লাগিলেন। 
তখন অস্তরীক্ষচারী চারণগগ আনন্দে লোমা- 
ঞ্তি হইয়া বলিতে লাগিলেন, ঘশানন 1 
এই তোমার শেম্ব ! | ৃ 








অরণ্যকাণ্ড। 








১৩৩ 





এদিকে লক্ষেশ্বর দশানন, তিমি-নক্রাদি- | কথা বলিবে, জানিবে তাহার নিজ জীবনে 


নিলয় অক্ষয় সরিৎপতি বরুণালয় সাগর 
নিমেষ মধ্যেই পার হইলেন। রাবণ সীতাকে 
হরণ করিতেছেন দেখিয়া, মহাসাগর ধুমে 
পরিপূর্ণ হইল ; উত্তাল তরঙ্গ সকল উখিত 
,হইতে লাগিল ; মীন ও মহাসর্প সকল জুদ্ধ 
হইয়া উঠিল। 

রাবণ সাগর অতিক্রম *পূর্বক লঙ্কায় 
সমুপস্থিত হইলেন, এবং নিজ-স্ৃত্যু-রূপিণী 
সীতাকে গ্রহণ পূর্ববক সত্বর পুরীমধ্যে প্রবেশ 
করিলেন । ময়দাঁনব যেমন আম্বরী মায়াকে 
নিভৃত স্থানে রক্ষা করিয়াছিল, স্ুবিভক্ত 
স্প্রশস্ত রাজপথে পরিশোভিতা লঙ্কাপুরীতে 
প্রবেশ পূর্বক রাবণও সেইরূপ সীতাকে 
নিভৃত স্থানে স্থাপন করিলেন। পরে তিনি 
ভীষণ-দর্শনা রাক্ষপীদিগকে আহ্বান পূর্ববক 
সীতাকে রক্ষা করিবার জন্য আদেশ করি- 
লেন। রাক্ষপীগণ সকলে সমবেত হইয়া 
কৃতাঞ্জলিপুটে রাঁক্ষপরাজের সম্মুখভাগে 
দণ্ডায়মান হইল । রাক্ষপরাঁজ আজ্ঞ। করি- 
লেন, স্ত্রীই হউক, আর পুরুষই হউক, আমার 
অনুমতি ব্যতীত কেহই যেন সীতাকে 
দেখিতে না পায়; তোমর। সকলে সাবধান 
হইয়া তদ্‌বিষয়ে যত্ববততী থাঁকিবে ; এবং 
মণি, মুক্তা, আভরণ, বস্ত্র, অজিন বা! চন্দন 
প্রভৃতি বিদেহ-নন্দিনী যখন যাহা কিছু ইচ্ছা 
করিবেন, তোমর! তৎক্ষণাৎ আমাকে জানা- 
ইয়া তাহাই প্রদান করিবে । আর জ্ঞানতই 
হউক অথবা অজ্ঞানতই হউক, তোমাদিগের 


[1 মধ্যে যে কেহ বৈদেহীকে কোন অপ্রিয় 


মমতা নাই। 1 ১ 
* প্রতাপশালী রাক্ষসরাজ দশীনন, রাক্ষসী-.] : 
দিগকে এইরূপ আদেশ করিয়া অন্তঃপুর 
হইতে বহির্গমন পূর্ববক,, অতঃপর কর্তব্য 
কি, চিন্তা করিতে লাগিলেন। তিনি বছক্ষণ 
চিন্তা করিয়া, অবশেষে মহাবীর্্যশালী অষ্ট 
প্রধান রাক্ষমকে আহ্বান করিলেন । বরদান- 
বিমোহিত দশানন, প্রথমত মধুর বাক্যে এ 
অষ্ট মহাবীর্য্যশালী ভীষণ রাক্ষসের বল ও 
বীর্ষ্যের বিস্তর প্রশংসা পূর্ব্বক পশ্চাৎ 'আদেশ 
করিলেন, রাক্ষলগণ ! তোমরা বিবিধ অস্ত্র- 
পুন্তে হসজ্জিত হইয়া এস্থান হইতে, খরের 
ভূতপূর্বব বাসস্থান বিধ্বস্ত জনস্থানে শীঘ্র গমন 
কর। জনস্থান এক্ষণে শুন্য ; তত্রত্য রাক্ষস 
সমস্ত নিহত হইয়াছে; তোমর! ভয় দুরে পরি- 
ত্যাগ করিয়া বীরোচিত বল ও পৌরুষ 'সব- 
লম্ন পূর্ববক তথায় গিয়া বসতি কর। 
বীরগণ ! আমি ইতিপূর্বে জনস্থানে যে 
অতি মহতী সেনা সংস্থাপন করিয়াছিলাম ; 
খর ও দূষণের সহিত সেই সমস্ত দেনা যুদ্ধ- 
স্থলে রামবাণে নিহত হইয়াছে । রাক্ষলগণ ! 
আমার গঠিত সেই সমস্ত সৈন্যের বিনাশ 
জন্যই রামের সহিত আমার অতি নিদারুণ 
শক্রুত! জন্মিয়াছে। সেই স্ছুরাত্ম! যে শক্ত! 
করিয়াছে, আমি তাহার প্রতিশোধ প্রদান 
করিতে ইচ্ছা করি। আমি রণস্ছলে রামকে | 
হার না করিয়া নিদ্রাস্ুভব, করিতে সমর্থ 
হইতেছি না। অতএব আমার শক্রু যাহাতে 
নিহত হয়, তোঁমর! তাহার সম্পূর্ণ চেষ্টা 











করিবে । নির্ঘন ব্যক্তি ধনলাঁভ করিলে যেমন 
আনন্দিত 'হয়, খর-দূষণ-ঘাতী রাম নিহত 
হইয়াছে শ্রবণ করিলে, আমিও তের্মনি 
পরম-আনন্দিত হইব। রাম কি করে, জন- 
স্থানে বাস করিয়া! তোমরা আমাকে তাহার 
বিশেষ সংবাদ দান করিবে । সকলেই সাব- 
ধান হইয়া এই কাঁধ্য সাধন, এবং রামের বধ- 
জন্য সর্ববদ| চেষ্টা করিবে। বীরগণ ! অনেক- 
বার আমি রণস্থলে তোমাদিগের বলের 
পরিচয় পাইয়াছি ; সেই জন্যই এই কার্যে 
তোমারিগকেই নিযুক্ত করিলাম । 

রাবণের মুখে এইরূপ প্রকৃত প্রিয়বাক্য 
শ্রবণ পূর্ববক অষ্ট নিশাচর তাহার চরণে প্রণার্ম 
করিল, এবং তৎক্ষণাৎ সকলে সমবেত হইয়া! 
লঙ্ক1 পরিত্যাগ পুর্বক অলক্ষিত রূপে জন- 
স্থানে প্রস্থান করিল। এ দিকে মোহাতিভূত 
রাবণও জানকীকে হস্তগত করিয়! গৃহে স্থাপন 
পূর্বক রামচক্দ্রের সহিত বৈর-উৎ্পাদন করিয়া 
নিরতিশয় প্রহ্ন$ ও সন্তুষ্ট হইলেন। 


পপি 


 একষষ্িতম সর্গ। 
সীতান্ুনয়। 
খ্বাক্ষসরাজ রাবণ, অষ মহাঁবল রাঁক্ষসকে 
এইরূপ আদেশ করিয়া, বুদ্ধি-দৌর্বল্য-বশত 
আপনাকে কৃতকুত্য মনে করিলেন. অনন্তর 
মনোমধ্যে জানকীর অনুপম রূপ ভাবনা করিতে 
করিতে তিনি কামবাণে প্রগীড়িত হইয়া 
তাহাকে দর্শন করিবার জন্য সত্বর পদে সেই 


শি াাশশশাশ ীশী শশা শশী শশী শী শট পতল 


রামায়ণ। 


মনোরম গৃহে প্রবেশ করিলেন । রাক্ষসরাজ 
গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া দেশিলেন, অর্ণবমধ্যে 
প্রবল-বাযুবেগাক্কান্তা নিমগ্ন-প্রায়া তরণীর 
ন্যায়, শোঁকভার-প্রপীড়িতা ছুংখ-পরায়ণ! 
সীতা, কুক্ুরগণে পরিবেষ্টিতা যুখত্রষ্টা হরি ীর 


ন্যায় রাক্ষমীদিগের মধ্যে দীনভাবে অবনত, 


মুখে অবস্থিতি করিতেছেন; তাহার নয়নযুগল 
হইতে অবিরল'অশ্রুধার! বিগলিত হইতেছে। 

তখন মহাবল রাক্ষসরাজ সন্নিহিত হইয়া 
চিত্ত বিনোদনের নিমিত্ত শোক-বিবশ! কাতরা 
সীতাকে দেবভবন-সদৃশ নিজ ভবন দর্শন করা- 
ইতে প্রবৃত্ত হইলেন। সীতার একান্ত অনিচ্ছা 
থাঁকিলেও রাঁবণ বল পূর্বক তাহাকে গৃহন্্ী 
দেখাইতে লাগিলেন। ভবনমধ্যে হর্ম্য ও 
প্রাসাদ যেকত, তাহার সংখ্যা করা যায় না; 
সহজ্র সহজ্র রমণীগণ তন্মধ্যে অবস্থান করি- 
তেছে; উহার সর্বত্রই নানাবিধ পক্ষী সকল 
স্থমধুর রব করিতেছে; এবং বিবিধ মৃগকুল দলে 
দলে বিচরণ করিতেছে । উহাতে হীরক ও 
বৈদূর্ধ্যমণি খচিত সমুজ্ছবল কাঞ্চনময় স্ফটিক- 
ময় গজদস্তময় ও রজতময় নয়ন-মনোঁহর রম- 
ণীয় স্তস্ত সকল, এবং স্তপ্রশস্ত সমুন্নত যথা- 
প্রমাণগঠিত হসজ্জিত ক্রীড়াগৃহ সকল অপূর্ব 


শোভা সম্পাদন করিতেছে ; এবং উহা সূর্য 


ও চন্দ্রের বিচরণ পথ পর্য্যস্ত উন্নত হইয়া! শুভ্র- 
বর্ণ মেঘের ন্যায় অবস্থান পূর্বক ছৃমের পর্ব- 


তের শুঙ্গের ন্যায় সমুজ্্বল কান্তি ধিষ্তার করি- | 


তেছে। উহার কাঞ্চনময়ী বড়ভী সৃর্ষ্যের পথে 
অবস্থিত ; এবং উহা সূর্য কিরণে প্রতিহত 


হইয়। প্রদীপ্ত-পাবক-সঞ্চয়ের ন্যায় প্রস্বলিত | 















অরণ্যকাণ্ড। 





হইতেছে। উহীর তপগ্তকাঞ্চন-বেদি-সম্পন্ন 
কাঞ্চনাঙ্গদ-সংবীত পাঁগুরবর্ণ প্রাসাঁদ-পরম্পর! 
স্বন্দর-দর্শন চন্দ্রমীর ন্যায় প্রকাশ পাইতেছে। 
উহার কোন কোন স্থান কাঞ্চনে খচিত; কোন 
কোন স্থানে রজতের বেদী; কোন কোন 
স্থান বিবিধ মণি-মাণিক্যে বিচিত্রিত; এবং 
কোথাও বা! মুক্তাফলে বিভূষিত ] 
সকাম লঙ্ষেশ্বর রাবণ অকাম! রামপত্রী 
সীতাকে সমভিব্যাহারে লইয়া কাঁঞ্চনময় 
বিচিত্র মনোরম সোপানে আরোহণ পূর্ববক 
তাহাকে এ দিব্য ভবন দর্শন করাঁইতে লাগি- 
লেন। উহার কোন কোন কক্ষের গবাক্ষ নকল 
দ্বিরদ-রদ-নিম্রিত ; এবং কোন কোন কক্ষের 
গবাক্ষ সকল বা রজতে বিনির্িত; ফলত 
সকল গবাক্ষই অতীব নয়ন-রপ্তীন ও স্বর্ণ 
জালে সমাবৃত); এবং সকল গৃহই মনোহর 
বল্পর-যুক্ত চন্দ্রীতপে পরিশোভিত | দশী- 
নন ভবনমধ্যে রক্ষিত কামগাঁমী কামরূপী 
দিব্য পুষ্পক বিমানও জানকীকে দেখা ইলেন) 
তিনি স্থানে স্থানে বিবিধ-মণিমুক্তা-খচিত 
ভবন-মধ্যস্থ নানা ভূখণ্ডও তাহাকে দর্শন করা- 
ইলেন) এবং ইতস্তত নানাপ্রকার চিত্র- 
শালিকা, কৃত্রিম পর্বত, ও মনোরম ক্রীড়া- 
গৃহ সকলও প্রদর্শন করিতে লাগিলেন। তপ্ত- 
কাঞ্চনময়-সোপান-শ্রেণ-পরিশোভিতা, নান! 
বৃক্ষে সমাকুলা, বিবিধ বিহঙ্গমৈ সমাচ্ছন্না, 
কমলে পিঙ্গলবর্ণ। বাগী, দীর্ঘিক! এবং পুক্ক- 
রিণী সকলও দর্শন করাইলেন ; এবং নন্দন- 
বন-প্রতিম উদ্যান সকলও দেখা ইলেন। প্রন্থ- 


| | স্টাস্তঃকরণ রাবণ নিরতিশয় আগ্রহ সহকারে 








১৩৫ 


পুনঃপুন দেখ দেখ বলিয়া,ছ্ুঃখ-শৌক-পরায়ণ! 


বিবশ! সীতাকে বলপূর্বর্বক*এই রমস্ত দেখা- 
ইতে লাগিলেন; কিন্তু সীতার তাহাতে 
আনন্দমাত্র জন্মিল না; তাহার মুখকমল 
শ্নানই রহিল! 3 


ছুষ্টাশয় রাবণ, অকামা জানকীকে এই 


প্রকারে সেই দিব্য ভবন দর্শন করাইয়া, 
বলিতে আরম্ভ করিলেন, ভাবিনি মৈথিলি ! 
আমি তোমাঁকে যাহ বলিতেছি, শ্রবণ কর। 
চারুবদনে ! আমি রাক্ষসগণের সংখ্য1 উল্লেখ 
করিতেছি। সমুদায় রাক্ষদগণের সংখ্যা ছিমন্তি 


সহজ্ম কোটি; পিশাচগণের সংখ্যা ইহার |: 


"দ্বিগুণ ; ইহারা সকলেই আমার আজ্ঞাধীন ; 
আঁমি ইহাদের সকলেরই অধীশ্বর। ইহা- 
দের মধ্যে যাহার! বীর, তাহারা যুদ্ধে কখনই 
পরাজুখ হয় না) যুদ্ধ-খাত্রীকালে এক এক 
সহঅআ ঘযোঁধপুরুষ তাহাদিগের প্রত্যেকের 
অনুগমন করে। বিশালাক্ষি! তন্মধ্যে যে 
সমুদায় রাক্ষম লঙ্কার অধিবাসী, তাহারা 
সকলেই দেবদ্ভ-বর-প্রভাবে ঘোঁর-পরাক্রম- 
শালী ও সমরে অপরাগ্ুখ ; তাহাদের মধ্য 
দশলক্ষ প্রধান; ইহাদের প্রত্যেকের পৃষ্ঠ- 
রক্ষুক সপ্তচত্বারিংশৎ রাক্ষন।৫১ হ্থন্দরি ! 
আমার শত্র-সংহারক অক্ষয় স্মহত সৈন্যের 
হখ্যা এত অধিক । বৃদ্ধ গীড়িত ও ঝলক 
রাক্ষদদিগকে ত গণনাই করিলাম না। 
ভদ্রে! এই মনোরম লঙ্কা নগরী সম্ৃদ্ধি- 


শালী জনসমুহে পরিপূর্ণ; আম্মার ভাগারও ; | 
অক্ষয়; রত্ধও অদংখ্য। বিশাল-লোচনে ! 


এই রাজ্যতন্ত্র সমস্ত তোমাতেই প্রতিষ্ঠিত 





বউ 






স্ 


রামায়ণ। 


হইয়াছে; আমার জীবনও তোমাতেই সম- 
পি্ত হইয়াচ্ছে; তুমি আমার প্রাণ অপেক্ষা ও 
অধিক । আমার যে বহু সহজ্্ ভাধ্য। আছে, 
পীতে! তুমি মেই সকলের, এবং আমারও 
অধীশ্বরী হও। ভন্দে! আমি ভাল কথাই বলি- 
তেছি ; তুমি অন্য'রমত করিও না; আমার 
বাক্যে সম্মত হও । জাঁনকি ! আমি কামে 
নিতীস্ত তাপিত হইতেছি; তুমি আমার 
প্রতি প্রসন্ন হও। আর দেখ, শতযোজন- 
বিস্তীর্ণ এই লঙ্কার চতুর্দিক সাগরে পরি- 
বেষ্টিত; ইন্দ্র প্রভৃতি দেবগণ, এবং অস্থর- 
গণও ইহা! আক্রমণ করিতে সমর্থ হয় না। 
আমার প্রতিদ্বন্দ্বী হইতে পারে, দেরত৮ 


যক্ষ, গন্ধ, বা বিহঙ্গমের মধ্যে আমি 


এরূপ কাহাকেও 'দেখিতে পাই না। রাম 
মানুষ; তাহার পেজ অল্প, এবং পরমায়ুও 
সংক্ষিণ্ত; তাহাতে আবার সে রাজ্যব্রষ্ট 
ও দুর্দশাগ্রন্ত হইয়া তপস্বী হইয়াছে; তুমি 
তাহাকে লইয়া কি করিবে! আমাকেই 
ভজনা কর, তোমার মঙ্গল হইবে; আমিই 
তোমার যোগ্য স্বামী। ভীরু! যৌবন চির- 
স্থায়ী নহে ; অতএব আমার সহিতই বিহীর 
কর। সীতে! রামদর্শনের বাসনা হটটুতে 
মনকে বিনিবৃত্ত কর। ন্বপ্রেত অথবা মনো- 
রথেও এ স্থানে অগমন করিতে কাহার সামর্ঘ্য 
আছে! আকাশে মনের ম্যায় বেগসঞ্চারী 
বায়ুকে কে বন্ধন করিতে পারে! জান্বল্যমান 
পাবকের নির্মল শিখা ধারণ করিতেই বা 
কাহার সামর্থ্য আছে! জানকি! আমার 
বাহুবল পরাভব পূর্বক তোমাকে লইয়! 


যায়, ত্রিলোকের মধ্যে আমি এরূপ কাহা- 
কেও দেখিতে পাই না। তুমি লঙ্কার এই 
স্থবিস্তৃত হ্বছুল্লভি রাজ্য লাভ করিয়া, অভি- 
ষেক জলে ন্নাত হইয়া প্রহ্ট হৃদয়ে আমার 
সহিত বিহার কর। সুন্দরি ! পূর্ববজন্মে যে 
পাপ করিয়াছিলে; বনবাসে তাহার ভোগ. 
শেষ হইয়াছে; যাহা কিছু পুণ্য করিয়াছিলে, 
এক্ষণে তাহারু ফলভোগ কর। জানকি! 
এম্থানে সর্বপ্রকার স্থগন্ধি মাল্য ও উৎকৃষ$ 
উত্কৃষ্ট ভূষণ সকল আমার সমভিব্যাহারে 
উপভোগ কর। চারু-নিতশ্মিনি! আঁমাঁর 
ভাতা কুবেরের যে সূর্ধ্যসমপ্রভ পুষ্পক নামক 
বিমান ছিল, আমি তাহা বলপূর্ধবক জয় 
করিয়া আনিয়াঁছি; এবিমান স্ববিস্তীর্ণ, রম- 
নীয় ও কামগামী; সীতে! তুমি আমার 
সমভিব্যাহারে তাহাতে যথেচ্ছ বিহার কর। 
স্থবদনে ! তোমার বদন নির্মল পদ্মের তুল্য 
দেখিতে অতীব স্থন্দর ;কিন্তু রস্তোরু! এক্ষণে 
শোকে ম্লান হইয়! উহার আর তাদৃশ শোভা 
নাই। 

এই সকল বাক্য । শ্রবণ করিয়া সীতার 
ূর্ণচন্দ্র-লন্সিভ যুখমগ্ুল যেন 'রাবণের 
বাক্য-রূপ অনলে দগ্ধ হুইয়া বিবর্ণ হইয়া 
উঠিল । সর্বলোঁক-ভয়ঙ্কর রাবণ রাঁজতনয়া'র 
বিবর্ণ ভাব দর্শন করিয়! সাত্তবন! পূর্বক 
কহিলেন, জনকতনয়ে ! ধর্মলোপ হইবে 
ভাবিয়া লজ্জিত হইবার প্রয়োজন নাই। 
কারণ, আমি যে তোমার প্রতি প্রণয়-প্রবণ 
হইয়াছি, তাহা খধিদিগেরও অুমোদিত 1৫২ 
স্থম্দরি! এই আমি তোযাঁর সৃজিত চরণ 








১৩৭ 


নু উস 2০৯22254০০০ 2০০০০৯:০৫১ 


যুগলে মস্তক বিনুষ্িত করিলাম! তুমি 
আমার প্রতি অনুগ্রহ কর! প্রসন্ন হও! আর 
কাল বিলম্ব করিও না! দেখ আমি তোমার 
পদানত দাস হইয়াছি। 'কামবশে শুদ্ককণ্ঠ 
হইয়া, আমি তোমার নিকট যাহ! প্রার্থনা 
করিলাম, তুমি তাহা নিষ্ষল করিও ন1। 
| জানিবে, রাবণ মস্তক অবনত করিয়া কখনও 
কোন কামিনীর নিকট প্রার্থনা করে না। 
দশানন, জনক-ছুহিতা মৈথিলীকে এই 
রূপ বলিয়। কৃতান্তের বশবর্তী হইয়াই মনে 
করিতে লাগিলেন, সীতা আমারই । 


ভিযিতম সর্গ। 


সীতা-বিভূতি-দর্শন ] 

শোক-পীড়িতা জানকী এই প্রকার বাক্য 
শ্রবণ পূর্বক রাবণকে তৃণ অপেক্ষা তূচ্ছ- 
জ্ঞান করিয়া নির্ভয়ে কহিতে লাগিলেন, 
রাবণ! রাজা দশরথ অচলের ন্যায় ধর্মের 
সেতুম্বরূপ ছিলেন; সত্যপ্রতিজ্ঞ বলিয়! 
ত্রিলোকে তাহার খ্যাতি আছে। তাহার 
পুত্র রামচন্দ্রও ধর্ধত্বা! বলিয়া! ত্রিলোকমধ্যে 
বিখ্যাত। সেই আঁজানুলম্ঘিত-বাহু দীর্ঘলোচন 
রামচন্দ্র আমার পতি ও দেবতা । ইক্ষাকু-কুল- 
প্রসূত সিংহক্ষদ্ধ মহাবল রামচন্জ, ভ্রাতা লক্ষম- 
গের সাহায্যে শীপ্রই তোমার প্রাণ হরণ করি- 
বেন, সন্দেহ নাই । তুমি যখন আমাকে হরণ 
করিয়া আন, যদি তখন তুমি তাহার দৃষ্টিপথে 
পতিত হইতে, তাহ'হইলে নিশ্চয়ই তোমায় 
[| সুদ্ধপ্ছলে নিজ জীবনের সহিত আমাকে 





পরিত্যাগ করিতে হইত । রাক্ষস! তোমার 
যে বহুসংখ্য ভীষণ অস্ত্রশস্ত্র আছে, গরুড়ের 
নিকট সর্পগণের ন্যায়, রামচন্দ্রের নিকট- সে 
সমন্তই বিফল হইত। যাহ! হউক, উর্দিপির- 
ম্পরা যেমন গঙ্গার কুল"অধঃপাতিত করে, 
রামচন্জ্রের জ্যা-বিনির্শবুক্ত স্থবর্ণ-ভূুষিত সাঁয়ক- 
সযূহ্ও তেমনি তোমাকে শীঘ্রই নিপাতিত 
করিবে । ভুমি যখন রামচন্দ্রের সহিত শত্রুতা! 
করিয়াছ, তখন হ্থরাস্তরগণ রক্ষা! করিলেও, 
তুমি প্রাণ লইয়৷ তাহার হস্ত হইতে পরি- 
ত্রাণ পাইবে না। তুমি যখন সেই মহাত্মা! 
রঘুনন্দন রাঘবের সহিত বিরোধ করিয়াছ, 


এ তখন তাহার শরে প্রেরিত হইয়! শী্রই 


তোমায় যমালয়ে গমন করিতে হইবে। 
রাক্ষম ! তোমার পরমায়ু শেষ হইয়া আসি- 
য়াছে; সেই মহাবল রামচন্দ্র শপ্রই তোমার 
জীবন শেষ করিবেন। বধ্যভূমি-সমানীত 
পশুর ন্যায়, তোমার জীবন এক্ষণে ছুর্লভ 
হইয়াছে। যদি রামচন্দ্র রোষ-কষায়িত 
লোচনে একবার মাত্রও তোমার প্রতি দৃষ্টি- 
পাত করেন, তাহা! হইলেই যে তাহার শরে 
দগ্ধ হইয়া ততক্ষণমাত্রে তোমায় জীবন বিস- 
জ্ঞ্ন করিতে হইবে, তাহাতে আর অন্যথ। 
নাই। 

রাক্ষসরাজ! সংসারে' যে ব্যক্তি 'বল- 
পূর্বক আকাশ হইতে চন্দ্রমাকে ভূমিতলে 
পাতিত বা সাগর শোষণ করিতে পারিবে, 
সেই ব্যক্তিই সীতাকে ভুলাইতে সমর্থ 
হুইবে। যদিও সহঅ-র্মি প্রথর-কিরণ দ্বিবা-. 
কর নিজ রশ্মি পরিত্যাগ করিতে পারেন ; 








৩৫ 


অরণ্যকাণ্ড। 


তে 
ক 








১৩৮ 
তথাপি আমি কখনই ষোহে অভিভূত হইব 
না। তূমি শ্বয়ংই 'যোহে অভিভূত হইয়া 
পড়িয়াছ। পাপাত্মন ! আমি বরং জীবন ত্যাগ 
করিব, তথাপি তোমার বশবর্তিনী হইব ন! | 
দেখিতেছি, তোমায় পরমায়ু, শ্রী, বল ও বুদ্ধি 
শেষ হইয়। আ্মাদিয়াছৈ; তোমার কর্ম্মাদোষে 
লঙ্কা? অবিলদ্েই অনাথা ও বিধবা হইবে । 
যদ্দি মহাবীর রামচন্দ্রের সমক্ষে তুমি বল- 
পূর্বক আমাকে হরণ করিতে, তাহ! হইলে 
ততক্ষণমাত্রে সায়কমমূহে দগ্ধ হইয়া! তোমায় 
আর ঈদৃশ বাক্য বলিতে হইত না। পাপাত্মন! 
তোমার এই কার্ধ্যের পরিণামে কখনই মঙ্গল 


হইবে না; যেহেভু তুমি আমার ইচ্ছা ব্যতত/ 


কেবল বলগ্রয়ে।গ করিয়ীই আমাকে পতির 
আশ্রয় হইতে আনয়ন করিয়াছ। আমার 
সেই দিব্যভাঁব-সম্পন্ন মহাযশ! স্বামী নিজ 
পৌরুষের-উপর নির্ভর করিয়াই নির্ভয়ে জন- 
শুন্য দণ্ডকারণ্যমধ্যে বপতি করিতেছেন ; 
রাক্ষসাধম! ভূমি আমাকে হরণ করিয়া নিজের, 
রাক্ষদকুলের, নিজ নগরীর, এবং নিজ অন্তঃ- 
পুরের কাল আনয়ন করিয়াছ। নিশাচর ! 
দেই রামচন্দ্র যুদ্ধস্থলে শরবর্ষণ করিয়া 
তোমার দেহ হইতে দর্প, বল, বীর্ধ্য ও অূভি- 
মান, সমস্তই বিদুরিত করিবেন। 

"রাবণ! যখন দেবনির্দিউ বিনাশ কাল 
নিকটবর্তী হয়, তখন মনুষ্য বিপরীত কার্ষ্যেই 
মনোনিবেশ করে ; এবং আসক্ত হইয়! উহনা- 
কেই সঙ্গতৃ জ্ঞান করিয়! থাকে। মৃত্যু-বুদ্ধিতে 
বিমোহিত হুইয়াই মনুষ্য বিপরীত কাধ্যে 
] 1 প্রন্বনত হয়। পাপকারিন রাক্ষাধম ! আমার 


রামায়ণ। 





অবমানন1 করিয়া তুমি নিজের ও রাক্ষস- 
কুলের অনিবার্ধ্য মৃত্যু উপাজ্জন করিয়াছ। 
দ্বিজাতিগণের মন্ত্রপৃত ক্রক্ভাগু-বিভূষিত 
যজ্ঞশালা-মধ্যস্থ বেদি যেমন চাগালে অভি- 
মর্দন করিতে সমর্থ হয় না, রাঁক্ষাধম ! তুমিও 
সেইরূপ সেই ধশ্মুনিরত রামচন্দ্র দৃঢ়- |, 
পতিব্রতা ধন্্রপত্বীকে কখনই ধর্ষণা করিতে 
পারিবে না। রাজহংী প্রতিনিয়ত পদ্মবন- 
মধ্যে রাঁজহংসের সহিতই বিহার করিয়া 
থাকে; মে কিরূপে তৃণমধ্যচারী জলকাঁকের 
প্রতি কটাক্ষ করিবে! রাক্ষসরাজ ! পুরুযো- 
সম রামচন্দ্র আমার জীবনের মুলাধার ; 


তিনি এক্ষণে আমার এই দেহ পালন করি- 


তেছেন না; স্তরাঁং ইহা এক্ষণে জড়স্বরূপ 
হইয়াছে; তুমি স্বচ্ছন্দে গীড়ন বা ভক্ষণ 
করিতে পার | বিশেষত এক্ষণে আমি 
তোমার অধিকার মধ্যে বাস করিতেছি, তুমি 
আমার শরীরের উপর যথেচ্ছ ক্রোধ প্রকাশ 
করিতে পার। অধিকন্ত, রাবণ! আমি 
এক্ষণে এই শরীর বা জীবন রাখিবও না; 
পৃথিবীতে আঁমার কলঙ্ক রটন! হইবে, আমি 
তাহা! কখনই সহ করিতে পারিব না। 
বিদেহ-নন্দিনী জানকী দারুণ ক্রোধে এই- 
রূপ নিদারুণ কঠোর বাক্য বলিয়! তুষ্কীস্তাব 
অবলম্বন করিলেন ; আর কোন কথাই কহি- 
লেন না। সীতার তাদৃশ লোমহ্্ষণ নিষ্ঠুর 
বাক্য শ্রবণ করিয়া! রাবণের লোচন ক্রোধে | 
রক্তবর্ণ ছইয়া উঠিল; তিমি কহিলেন, | 
মৈথিলি ! আমি যাহা বলিতেছি, শ্রাবণ কর; 
আমি দ্বাদশ মাস মাত্র অপেক্ষা করিব) 

















অরণ্যকাওড। 








১৩৯ 





চারুহামিনি! এই সময়ের মধ্যে তুমি যদি 
আমার প্রণয়িনী না হও; তাহা হইলে পাচক- 
গণ আমার প্রাতরাশের নিমিত্ত তোমাকে খণ্ড 
খণ্ড করিয়া ছেদন করিবে। 

শক্রজন-ভয়ঙ্কর রাবণ এইরূপ নিদারুণ 
এ পরুষ বাঁক্য বলিয়া ক্রোধভরে রাক্ষসীদিগকে 
আহ্বান করিলেন ; কহিলেন, মাংস-শো ণিত- 
ভোঁজনা ভীষণ দর্শনা বিৰুতাকৃতি রাঁক্ষসী 
সকল আগমন করুক; তাহারাই সীতার দর্প 
চূর্ণ করিবে। 

আজ্ঞামাত্র রাঁক্ষ নীগণ তৎক্ষণাৎ উপস্থিত 
হইয়া! কৃতাঞ্জলিপুটে রাঁবণকে বন্দনা করিয় 


মৈথিলীকে বেষ্টন পূর্ববক দণ্ডায়মান হইল।. 


রাক্ষমীদিগের পাদক্ষেপে পুথিবীমগ্ডল ও 
নিশ্বাপবনে নভোমগ্ুল কম্পিত হইতে 
লাগিল। তখন ভীষণ-দর্শন রাক্ষসরাঁজ রাবণ 
চরণ-ক্ষেপে যেন পৃথিবী বিদারণ করিয়াঁই দুই 
তিন পদ বিচরণ পূর্বক প্রস্কুরমাণো্ঠী সেই 
সকল রাক্ষমীকে আজ্ঞা করিলেন, জানকীকে 
অশোক-বনিকাতেই লইয়া যাও; তোমা- 
দিগের রক্ষাধীনে এ দেই স্থানে অবস্থিতি 
করুক ; কখনও ঘোরতর তর্জন, কখনও বা 
সাস্ভৃন! দ্বারা, বন্য হন্তিনীর ন্যায়, তোমর। 
ইহাকে ক্রমে বশীভূত করিয়া আনিবে। 
রাধণের এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়। 
রাক্ষীগণ লীতাকে লইয়া! অশোকবনে গমন 
করিল। অশোকবন বিবিধ পুগ্প-ফলে সমাচ্ছন্ন 
ও সর্ধ-কামপ্রদ পাঁদপসমূহে সর্বত্র পরি- 
ব্বতঃ উহাতে সর্ব খতুতেই মদমত্ত নানা- 
| প্রকার পক্ষী কল আকুল ভাবে বিহার করিয়া! 


থাকে ; স্থানে স্থানে অতি-স্থ্বাদু-সলিল-পূর্ণ 
জলাশয় সকল শোভিত হইয়.গ্রাছে; বিখিধ 
স্থগন্ধি-কুম্বম চতুর্দিক আমোদিত করি- 
তেছে। 

জনক-তনয়া মৈথিলী*রাঁক্ষপীগণের বশ- 
বর্তিনী হইয়া, ব্যাম্রীগণের আয়ভাবীন ম্বগ- 
বধুর ন্যায়, শোকে নিমগ্ন হইয়া থাকিলেন। 
বিকটাকার রাক্ষ সীগণ চতুর্দিক বেষ্টন করিয়া, 
তাহাকে রক্ষা করিতে লাগিল; সুতরাং 
তাদৃশ উপবন মধ্যেও জানকী ক্ষণকালের 
নিমিভও শান্তি লাভ করিতে সমর্থ হইলেন 
না; তিনি শিরস্তর প্রিয়তম পতি ও দ্েখরকে 


ল্মরণ পূর্ববক ভয় ও শোকে একান্ত কাতর 


হইয়! অনবরত দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিতে 
লাগিলেন। | 


ত্রিষষ্টিতম সর্থ। 


দীতা-সমাশ্বাসন। 

জনক-তনয়া সীতা লঙ্কা মধ্যে আনীত 
হইলে পিতামহ ব্রহ্মা! পরিতুষ্ট হইয়া, শত- 
ক্ুন্ু দেবরাজকে কহিলেন, দেবরাজ ! ত্রৈলো- 
ক্যের হিত-সাধন আর রাক্ষসকুলের অহিত 
সাধনের জন্য দুরাত্মা রাধণ সীতাকে লঙ্কা 
মধ্যে প্রবেশ করাইয়াছে। মহাভাগ। জানকী 
পতি-ব্রতা; চিরকাল স্থখে অতিবাহুন করিয়া- 
ছেন) এক্ষণে স্বামীকে দেখিতে" পাইতেছেন 
না; কেবল রাক্ষসদিগকেই দর্শন করিতে+ 
ছেন রাক্ষলীগণ নিয়ত তর্জজন করিতেছে ; 

















স্বামীর শৌকে তিনি অতীব আকুল হইয়- 
ছেন) সাগর:পরিবেষ্টিত দ্বীপে লক্কানগরী- 
মধ্যে ভীহাকে অবরোধ করা হইয়াছে; রাম- 
চন্দ্র কিরূপে জানিতে পারিবেন যে “আমি 
এই স্থীনে স্বধর্্ম «রক্ষা! করিয়া অবশ্থিতি 
করিতেছি এই চিন্তাঁয় তিনি নিমগ্র হইয়া 
বিবশা! ও নিতীন্ত-ছূর্ব্বল! হইতেছেন ; আহা 
রাঁদি কিছুই করেন না; হ্ুতরাং তিনি অনা- 
হারে জীবন ত্যাগ করিবেন, সন্দেহ নাই। 
অতএব সম্প্রতি সীতার প্রাণ ধারণ বিষয়ে 
আমাদের সমূহ সন্দেহ উপস্থিত, শতরাং, 
বাসব! তৃমি এক্ষণে এন্থান হইতে শীঘ্র গমন 


করিয়। লঙ্কায় প্রবেশ পূর্ববক মীতাকে সানা, 


এবং ক্তাহাকে এই অনুত্তম পরমান্ন প্রদান 
কর। | 

পিতাঁমছের এইরূপ বাক্য শ্রবণ করিয়া, 
ভগবান পাকশাসন দেবরাজ, নিদ্রাদেবী- 
সমভিব্যাহারে, রাবণ-পরিপালিতা! লক্কাপুরী- 
মধ্যে প্রবেশ পূর্বক, নিদ্রোদেবীকে আদেশ 
'| করিলেন, দেবি! তুমি এই রাক্ষসীদিগের 
চেতন। হরণ কর। ভগবান দেবরাজের আদেশ 
প্রাপ্তিমাত্র নিদ্রোর্দেবী নিতান্ত আনন্দিত 
হইয়।, তাহার কার্ধ্য সিদ্ধির জন্য রাক্ষলী- 
দিগকে নিন্দিত করিলেন । এই অবসরে শচী- 
পতি দেবরাজ সহশ্র-লোচন সীতার সন্সিকটে 
উপস্থিত হইয়! তাহাকে অভয় প্রদান পূর্বক 
কহিলেন, শুচিন্মিতে! তোমার মঙ্গল হউক; 
চাহছিয়! দেখ, আমি দেবরাজ ; আমি তোমার 
নিকট আগমন করিয়াছি। জনক-তনয়ে! রাম- 


এ । চন্দ্র ভ্রাতসমভিব্যাহারে কুশলে আছেন। 





রামায়ণ। 





ধর্্মাত্ব!। রামচন্দ্র সহ্ত্র কোটি ধক্ষ ও বানরে 
পরিবৃত হুইয়! রাবণ-পাঁলিত। লঙ্কায় আগমন 
পূর্বক নিজ বাহুবলে যুদ্ধে সমস্ত রাক্ষম 
ও রাবণকে বিনাশ করিয়া তোমায় নিজ- 
নগরী লইয়া! যাইবেন। জনক-নন্দিনি! ভ্রাতৃ- 
সহচর সৈন্য বলবান রঘুনন্দন রাবণকে |. 
সসৈন্যে সংহার করিয়া! তোমায় পুঙ্পক-বিমানে 
আরোহণ করাইয়া এশ্থান হইতে লইয়। যাই 
বেন ; তুমি মনোব্যথা পরিত্যাগ কর। কাধ্য- 
সিদ্ধির জন্য আমিও সেই মহাত্ম। নরনাথের 
সহায়তা করিব ; জনক-তনয়ে! তুমি শোক 
করিও না। আমার সাহায্যে সেই মহাবল 


_রঘুবীর অনায়াসেই সাগর পার হইতে পারি- 


বেন। অবলে । আমিই মায়াবলে এই সকল 
রাক্ষপীর চেতনা হরণ করিয়াছি। 
জনক-নন্দিনি ! আমি তোমাকে এই অনু- 
ভম স্ৃম্বাছু পায়স প্রদান করিতেছি; মহা- 
ভাগে! তুমি ইহ গ্রহণ করিয়৷ ভোজন কর; 
কাল বিলম্ব করিও ন1। কল্যাণি! এই পায়স 
ভোজন করিলে ক্ষুধা আর তোমাকে কখনই 
ক্লেশ প্রদান করিতে সমর্থ হইবে না) ধর্শিষ্ঠে! 
তোমার কোনরূপ উৎকট রোগ বা বিবর্ণ- 
তাঁও ঘটিবে না। , 
দেবরাজের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়! 
জানকী সশঙ্কিত হুইয়! তাহাকে উত্তর করি- 
লেন, সৌম্য! আপনি যে শচীপতি দেবরাজ, 
এখানে আগমন করিয়াছেন, আমি তাহা কি 
করিয়া জানিতে পারিব ! গুকুজনের মুখে 
আমি দেবতাদিগের যে প্রকার চিন্নুসকল 
শ্রবণ করিয়াছি,আপনি যি প্রকৃত দেবরাজ 











অরণ্যকাণ্ড। 


১৪১ 





হয়েন, তাহা হইলে অনুগ্রহ পূর্বক আমাকে 
সেই সকল চিন সত্বর প্রদর্শন করুন। 
সীতার বাক্য আবণ করিয়া! দেবরাজ 
তাহাই করিলেন; পৃথিবীর সহিত তাহার 
চরণ-সংযোগ রহিল না » চক্ষু নিমেষহীন 
হইল। তখন জাঁনকী তাহাকে দেবরাজ বলিয়া 
এ জানিতে পারিয়া, অত্যন্ত আহ্লাদিত হইয়া 
কহিলেন, দেবরাঁজ ! আপনাকে দর্শন করিয়া 
আমার জ্ঞান হইতেছে, আমি আজি আমার 
শ্বশুর রাঁজ। দশরথ, এবং পিতা মিথিল- 
রাজকে দর্শন করিতেছি! আপনকা'র সহায়তা 
আছে বলিয়াই আমার স্বামী নিরাশ্রয় হয়েন 
নাই। দেবরাজ! সৌভাগ্যক্রমেই আঁপনি 


রাম-লক্ষাণের সংবাদ প্রদান করিয়া আনন্দিত 
চিত্তে প্রস্থান করিলেন। 
ইন্দ্রের নিকট রামলক্খনণেরুপ্সংবাদ প্রাপ্ত 
হইয়! সীতার মন শান্ত ও স্থির হইল; 
দেবরাজও পরিতুউ হ্ইয় সীতার সহিত 
সম্ভাষণ পুর্ববক রাঁমচন্দ্রের কার্ধ্য-সিদ্ধির 
নিমিত্ত নিদ্রাদেবী সমর্িব্যাহারে দেবলোকে 
গমন করিলেন। 


চতুঃষফিতম সর্থ। 


লক্ষণ-সন্দর্শন। 


আশয় দান করিয়াছেন; এবং তাঁহাতেই রাম: * এপ্ষিকে মহাবীর রামচন্দ্র সুগরূপ-বিহারী 
চন্দ্র জীবিত রহিয়াছেনন। ভাগ্যব্রমেই আজি | কামরূপী মারীচ রাক্ষদকে বিনাশ করিয়। 


মহাবীর্ধ্য রামচন্দ্রের ও তাহার ভ্রাতার সংবাদ 
আমার কর্ণপথে প্রবেশ করিল। শচীপতে ! 
রঘুকুচলের সমৃদ্ধির নিমিত্ত আপনি যে অনু- 
ত্তম পায়স প্রদান করিতেছেন, আপনকার 
আজ্ঞান্রমে আমি ইহা অবশ্তই ভোজন 
কৃরিব। 

অনস্তর ইন্দ্রের হস্ত হইতে পায়স গ্রহণ 
করিয়া! বিমলহাঁসা! জাঁনকী প্রথমত ভর্ভাকে 
ও লক্ষণকে নিবেদন করিলেন। পশ্চাঁৎ 
'আমাঁর মহাবল স্বামী ভ্রাতৃ-সমভিব্যাহাঁরে 
দীর্ঘজীবী হউন,; এই বলিয়! সেই শুভ পায়স 
ভোজন করিলেন। 

'এই প্রকারে পাঁয়স ভক্ষণ করিবামাত্র 
নীতার ক্ষুধা-তৃষ্ণাজনিত র্লেশ দূর হইল। 
| এদিকে দেবরাঁজও সীতা দেবীকে পুনর্ববার 


অরণ্য-মধ্য হইতে প্রতিনিবৃত্ত হইলেন। 
জানকী-দর্শন-জন্য সমূ্স্থুক হইয়াতিনি সত্বর- 
পদ-সঞ্চারে আগমন করিতে লাগিলেন। 
এই সময় তীহার পশ্চাদ্ভাগে ভয়-সুচক 
গোমাযু সকল ক্তুরম্বরে চীৎকার করিতে 
আরম্ভ করিল। তিনি গোমায়ুগণের সেই 
লোম-হর্ষণ স্বর অশুভ-জনক বুঝিতে পারিয়া 
নিতান্ত শঙ্কিত হইয়া ভাবিতে লাগিলেন যে, 
£গামায়ুগণ যে প্রকার অশুভ-সুচক কর্কশ 
স্বরেরব করিতেছে, তাহাতে রাক্ষদগণ হইতে 
সীতার কোন অনিষ্ট না হইয়া! থাকিলেই 
মঙ্গল। লক্ষণ শুনিতে পাইবে, ইহা! বিল- 
ক্ষণ জানিয়া শুনিয়াই মৃগরূপী মারীচ আমার 
কণ্ঠস্বর অনুকরণ করিয়! তর্ভনাদ করিয়া- 
ছিল। সেই দ্বর শ্রবণ করিয! লক্ষণ নিশ্চয়ই 











] ১৪২ 


রামায়ণ। 





নিতান্ত সম্তণ্ড ও হতজ্ঞান হুইয়। জানকীকে 
পরিত্যাগ করিয়া আসিবে, সন্দেহ নাই। 
্রণয়পূর্ণহৃদঘ্ব| জাঁনকীও আর্তনাদ শুনিয়া 
স্ন্থির থাকিতে কখনই সমর্থ হইবেন না; 
স্বতরাং তিনি একাস্ত-বিহ্বলা হইয়া শোক- 
কাতর বিবশ লক্ষমণঢক প্রেরণ করিবেন সন্দেহ 
নাই। সীতারু প্রেরণায় প্রতাপৃশালী লক্ষণ 
নিশ্চয়ই শত্বর আমার নিকট আগমন করিবে । 
রাক্ষসের! যে গোপনে পীতঁকে বিনাশ করি- 
বার পরামর্শ করিয়াছে,তাহাতে আর সন্দেহ 
নাই; সে্টু জন্যই মারীচ আমার কণ্ঠস্বর 
অনুকরণ করিয়া! আর্তনাদ করিয়াছে। 

গোমায়ুশব্দ শ্রবণ করিয়া রামচন্দ্র এই 
প্রকার চিন্তা করিতে করিতে বেগে আশ্র- 
মাভিযুখে প্রত্যাগমন করিতে লাগিলেন। 
তিনি স্বয়ং যে অতিদূরে আনীত হইয়াছেন, 
তত্বিষয় চিন্তা করিয়াও নিতান্ত শঙ্কিত হুই- 
লেন। ভাঁবিতে লাগিলেন, রাক্ষন শ্বর্ণ- 
। স্বগের রূপ ধারণ পূর্ধবক শরাহত হইয়া, হা! 
লক্ষ্মণ ! হত হইলাম !” বলিয়া যে আর্তনাদ 
করিয়াছে, রাক্ষসেরা নিশ্যয়ই সেই শব্দ- 
সূত্রে ছিদ্র প্রাপ্ত হইয়াছে। এক্ষণে মহাবন- 
মধ্যে একাকিনী সীতার কোন বিপদ না 
ঘটিয়! থাকিলেই মঙ্গল । জনস্থান উপলক্ষে 
রাক্ষস্দিগের সহিত আমার বিষম শক্রতা 
জন্দিয়াঁছে। 

এই প্রকারে সর্ববাঙ্গ-হুন্দরী নীতা ও মহা- 
বল লক্ষমণের বিষয় চিন্তা করিতে করিতে 
মহাত্মা রছ্ুনন্দম রামচঞ্জ জনস্থানে প্রত্যা" 


গমন করিতে লাগিলেন ; তৎকালে তাহার ; 








মন নিতান্ত কাতর ও শূন্য। বিবিধ মৃগ- 
পক্ষিগণ, তাহাকে বামভাগে রাখিয়া ঘোর 
স্বরে চীৎকার করিতে লাগিল । 

এই সকল মহাঁভয়-জনক ছুর্নিমিত্ত দর্শন 
করিতে করিতে বাঁমচন্দ্র অবশেষে দেখিতে 
পাইলেন, লক্ষণ আগমন করিতেছেন! তাহার 


আর তাদৃশ প্রভ৷ নাষ্ট; তিনি নিতাস্ত কঁতির, |. 


বিষণ ও দুঃখিত হইয়াছেন। তখন তদ- 
পেক্ষাও কাতিরতর বিষণ্র-ৃদয় ও দুঃখিত-চিত্ত 
রামচন্দ্র অতীব শুক্ষমুখে তাহাকে সম্বোধন 
করিয়া কহিলেন, হা লক্ষণ! তুমি সেই 
রাক্ষস-গণের বাসস্থান জনশূন্য অরণ্য-মধ্যে 
সীতাকে একাকিনী পরিত্যণগ পুর্ববক এই 
স্থানে আগমন করিয়া! আমাদিগকে কলক্ষিত 
করিলে! মহাবীর! বনচারী রাক্ষসের! এতক্ষণ 
সীতাকে বিনাশ বা ভক্ষণ করিয়াছে, তাহার 
কোন সন্দেহই নাই। যে প্রকার ভূরি ভূরি 
ুর্মিমিত্ত ও উৎপাত সকল প্রাছুর্ভূত হই- 
তেছে, তাহাতে এক্ষণে জানকীকে অক্ষ 
অবস্থায় দর্শন করিতে পাঁইলেই মঙ্গল! 
লক্ষণ! মারীচ রাক্ষদই সগরূপে আমাকে 
প্রলোভিত করিয়! বহুদূর আনয়ন করিয়া- 
ছিল; আমি বহুকষ্টে তাহাকে সংহার 
করিবামাত্র সে. স্বগরূপ পরিত্যাগ করিয়। 
স্বাভাবিক রাক্ষসর'প ধারণ করিয়াছে । 
সৌমিত্রে ! আমার মনও অত্যন্ত কাতর 
হইয়াছে; মনে আর আমার কিছুমর্ত্রও 
আনন্দ নাই। আমার বামচক্ষুও স্পন্দন হই- 
তেছে; অতঞ্ষ মিশ্চয় বোধ হইতেছে, 
আমার মীত1 আয় নাই ! সীতাকে কেহ হণ 


২ 











অরণ্যকাণ্ড। 








করিয়াছে, বা হরণ করিয়া লইয়া যাইতেছে, 
না হয় তিনি জীবিত নাই! 


শসিপিপীসি 


পঞ্চধফিতম সর্থ। 


ইরানি 
*্রামোপযান)। 

ভয়-ব্যাকুল শোকাতুর কাতরৃদয় রাম- 
চন্দ্র লক্ষমাণকে এইবূপ বলিয়া, সীতাকে পরি- 
ত্যাগ পূর্বক তাহার একাকী আগমন করি- 
বার কারণ জিজ্ঞাসা করিলেন । তিনি কহি- 
লেন, লক্ষাণ! বনবাসকালে ঘিনি আমার 
অনুগমন করিয়াছিলেন, এবং এক্ষণে ভূমি 
ধাহাকে পরিত্যাগ করিয়া আগমন করিয়াছ, 
আমার সেই জানকী এক্ষণে কোথায়! রাজ্য- 
ভ্রষ ও কাতর হইয়া আমি যখন দগুকারণ্যে 
আগমন করি, তখন যিনি আমার ছুঃখ-সহ- 
চরী হইয়াছিলেন, সেই ক্ষীণমধ্যা বৈদেহী 
এক্ষণে কোথায়! সৌম্য! ধাঁহার বিরহে 
আমি মুহুর্তমাত্রও জীবন ধারণ করিতৈ ইচ্ছ! 
করি না, আমার সেই প্রাণসমা দেবকন্যা-সদৃশী 
জানকী এক্ষণে কোথায় ! লক্ষ্মণ! সিদ্বত্ব, অম- 
রত্ব বা মসাগরা পৃথিবীর আধিপত্য, সেই 
নব-হেম-বর্ণা জানকী ব্যতিরেকে আমি কিছু; 
তেই অভিলাষ করি না! আমার সেই প্রাণ 
অপেক্ষা ও প্রিয়তর! জানকী জীবিত আছেন 
কি! সৌম্য! আমান প্রত্রজ্যা ত নিক্ষল 
হইবে না! সৌমিভ্রে! তাহাই কি হইবে 
যে, আমি বনে আগমন করিয়া সীতার জন্য 





| প্রাণত্যাগগ করিলাম ! মাতা কৈকেয়ী কি 








পিসী পপি 





নিশ্চিন্ত' হইলেন! তাহার মনস্কামনা কি 
সম্পূর্ণরূপ সিদ্ধ হইল! লক্ষণ ! যদি জানকী 
জীবিত থাকেন, তাহা হইলেই আমি পুন- 
বর্বার রাজধাঁনী গমন করিব ; আর যদি সেই 
স্থবশীলার প্রাণহানি হইয়া থাকে, তাহা হইলে 
আমিও নিশ্চয়ই প্রাণত্যাগ করিব। কিন্ত্ত 

লক্ষণ ! আঁমি আশ্রমে উপস্থিত হইলে যদি 
স্ুকুমারী জনক-তনয় পুনর্ববার সহাশ্য বদনে 
আমার সহিত পন্তামণ করেন, তাহা হইলেই 
আমার প্রীণ রক্ষা হইবে । লক্মবণ! জানবী 
জীবিত আছেন কি না, বল! তুমি পরিত্যাগ | 
করিয়া আসিলে রাক্ষসেরা ত ভাহাকে ভক্ষণ 
করে নাই !জানকী কোমলাঙ্গী এবং তরুণ- 
*বযস্কী; তিনি কখন ও দুঃখের মুখ দর্শন করেন 
নাই; এক্ষণে আমার বিরহে তিনি নিতান্ত 
দুঃখিত হুইয়া নিশ্চয়ই শোক করিতেছেন! 
দেখিতেছি, সেই কুটিলমতি অতি ছুরাত্মা 
রাক্ষন হা লক্ষণ!” বলিয়! তোমারও বিলক্ষণ | 
ভয়োৎপাঁদন করিয়াছে । অনুমান হইতেছে, 
জানকী আমার স্বরের ন্যায় সেই স্বর শ্রবণ 
করিয়া তীত হইয়াই তোমাকে প্রেরণ করিয়া 
| থাকিবেন; তুমিও আমাকে দেখিবার জন্যই 

সত্বর আগমন করিতেছ। যাহ! হউক, বন- 

মধ্যে সীতাকে একাকিনী পরিত্যাগ করিয়। 
তুমি সমূহ বিপদ উপস্থাপিত করিয়াছ। তি 
নৃশংস রাক্ষমদদিগ্নকে প্রতিশোধ লইবার অব- 
সর প্রদান করিয়াছ। লক্ষ্মণ ! খর-বিনাশ জন্য 
পিশিতাশন রাক্ষসের সকলেই আমার অনি- 
উাচরণে দৃঢ়প্রতিজ্ঞ হইয়! আছে; হৃতরাং | 
নেই তরগ্কর রাক্ষসেরা এতক্ষণ লীতাকে 

















& 
১৪৩ | 








স০পপপশিশপিটিশীপিপশীসপিপীসি 


১৪৪ 


ভক্ষণ করিয়া থাকিবে, সন্দেহ নাইণ আমর! 
এখন অপার শোক-পারাবারে সম্পূর্ণ নিমগ্ন 
হইলাম ;* এক্ষণে আমাদের উপায় কি! 
ঈদৃশ বিপদে পতিত হইয়া আমর! এক্ষণে 
কি করি! 

রামচন্দ্র এই প্রকারে সর্বাঙ্গ-হ্দ্দরী 
জাঁনকীর রিষয় চিন্তা করিতে করিতে লক্ষণ. 
সমভিব্যাহাঁরে সত্বরপদে জনস্থানে প্রত্যাগমন 
করিলেন । ক্ষুধা, পরিশ্রুয় ও শোকে একান্ত- 
কাতর হইয়া! তিনি পথিমধ্যে দীর্ঘ নিশ্বাদ 
পরিত্যাগ এবং লক্ষণকে তিরস্কার করিতে 
করিতে গুক্ক মুখে শুন্য আশ্রমে আসিয়! 
উপস্থিত হইলেন । 





অনন্তর মহাবীর রামচন্দ্র নিজ আশ্রম: 


মধ্যে প্রবেশ করিয়া আশ্রমের সমস্ত বিহার- 
স্থান অন্বেষণ পূর্বক বলিয়া উঠিলেন, হায়! 
যাহা ভাবিয়াছিলাম, তাহাই ঘটিয়াছে! এই 
বলিয়া তিনি নিতান্ত কাতর হইয়া পড়ি- 
লেন; তাহার সর্বাঙ্গ লোমাঞ্চিত হইয়া 
উঠিল। 





যট্যফ্িতম সর্গ। 


দি 
লক্ষণ-গরহণ। 

" অনস্তর রঘুনন্দন রামচন্দ্র আশ্রমের মধ্যে 
সমুদায় স্থান অন্বেষণ পূর্বক কাতর হইয়! 
লক্ষাণকে জিজ্ঞাসা করিলেন, লক্ষ্মণ ! আমি 
যখন বিশ্বাস পূর্বক এই রাক্ষসাবা নির্জন 





রামায়ণ। 











নিকট গচ্ছিত রাখিয়া গিয়াছিলাম, তখন 
তুমি কেমন করিয়। তাহাকে পরিত্যাগ পূর্বক 
আমার নিকট গমন করিলে ! সীতাঁকে পরি- 
ত্যাগ পূর্ববক তোমার গমনেই যথার্থই মহ। 
বিপদ আশঙ্কা “করিয়া আমার মন ব্যথিত 
হইয়াছিল। সৌমিত্রে ! সীতাকে পরিত্যাগ 
পূর্বক তুমি একাকী গমন করিতেছ, দুর 
হইতে দেখিয়াই আঁমাঁর বাঁম নয়ন, বাম বাছ 
ও হৃদয় কম্পিত হইয়াছিল। 

শু ভ-লক্ষণ স্থমিত্রা-নন্দন লক্ষ্মণ রাঁমচক্জ্ের 
এতাদৃশ বাঁক্য শ্রবণ পূর্বক দুঃখশোকে 
একান্ত আক্রান্ত হইয়া উত্তর করিলেন, 
আধ্য! আমি হ্বেচ্ছাচারী হইয়া নিজের 
ইচ্ছায় সীতাকে পরিত্যাগ পুর্ববক গমন করি 
নীই। সীতাই আমায় আদেশ করিয়াছিলেন; 
সেই জন্যই আমি আপনকার নিকট গমন 
করিয়াছিলাম। “হা! লক্ষণ! পরিত্রাণ কর !, 
বলিয়! আপনকার স্বরের ন্যায় যে উচগৈ:স্বরে 
আর্তনাদ হইয়াছিল, মৈথিলী তাহা শ্রবণ 
করিয়াছিলেন; স্বামীর আর্তনাদ শ্রবণে স্বামি- 
প্রণয় বশত ভয়ে বিহ্বল! হইয়! ক্রন্দন করিতে 
করিতে মৈথিলী আমাকে কছিতে লাগিলেন, 
লক্ষণ! তুমি শীঘ্র যাও, শীঘ্র যাও! তিনি 
এইরূপে যাঁও যাও বলিয়! বায় বার আমায় 
আদেশ করিলে আমি আপনকাঁর হিত-কাম- 
নায় তাহাকে কহিলাঁম, শীতে ! রামচন্দ্রের 
ভয়োৎপাদন করে, আঁমি এরূপ ব্যক্তিকে 
দেখিতে পাঁই না। অতএব আপনি স্থুম্থ 
হউন; ইহ! তাহার স্বর নহে; বোধ হয়, 


কানন-মধ্যে শুভ-লক্ষণা জানকীকে তোমার | কোন রাক্ষদই এইরূপ আর্তনাদ করিয়া 














অরণ্যকাণ্ড। 


১৪৫ 





থাকিবে। আর্ধ্যের কি এতাদৃশ জুগুপ্নিত 
দীন বচন উচ্চারণ করা সম্ভব ! আর্ষ্যে! যিনি 
দেবগণেরও ব্রাণ-কর্তা, তাহার মুখ দিয়! কি 
কখনও “ত্রাণ কর» এ কথা নির্গত হইতে 
পারে! কোন অভিপ্রায়ে অন্য কোন ব্যক্তি 
আমার ভ্রাতার কণ্ঠস্বর অনুকরণ পূর্বক 
লক্ষণ! আমাকে পরিত্রাণ কর” বলিয়া দীন 
স্বরে আর্তনাদ করিয়া! থাফ্িবে। অতএব 
আপনি ব্যাকুল হইবেন না; স্থস্থ হউন; 
উৎকণ্ঠ। পরিত্যাগ করুন। ভ্রিলোকে এরূপ 
পুরুষ জন্ম গ্রহণ করে নাই, করিবেও না, 
যে, যুদ্ধে রামচন্দ্রকে পরাজয় করিতে সমর্থ। 

কিন্ত জানকী হুতজ্ঞান হুইয়াছিলেন) 
তিনি এই সকল কথা শ্রবণ পূর্ববক অশ্রু পরি- 
ত্যাগ করিতে করিতে আমাকে পরুষ বচনে 
প্রত্যুত্তর করিলেন, লক্ষণ ! তোমার অভি- 
প্রায় মন্দ; আমার প্রতি তোমার নিতান্ত 


আর্য! বৈদেহীর এই প্রকার লোমহর্ষণ 
বাক্য শ্রবণ করিয়৷ আমার ক্রোধে জঙ্মিল; 
আমার নয়ন-যুগল রক্তবর্ণ হইয়! উঠিল; অধ- 
রোষ্ঠ কম্পিত হইতে লাগিল! তৎক্ষণাৎ 
আমি আশ্রম হইতে বহির্গিত হইলাম! 
সুমিত্রানন্দন লক্ষণ+ এইরূপ কহিলে, 
রাঁমচন্দ্র শোকে অভিভূত হইয়1 উত্তর করি- 
লেন, সৌম্য! যাহাই হউক, আশ্রম ত্যাগ 
পূর্ববক গমন করিয়া তুমি অন্যায় কর্ম করি- 
যাছ ! রাক্ষলগণের দমন জন্যই আমি এই 
বনে অবস্থিতি করিতেছি, জানিয়া শুনিয়াও 
তুমি জানকীর এই ক্রোধবাক্য জন্য আশ্রম 
ঈইইতে বহির্গত হইলে! জানকী স্ত্রীলোক, 
তাহাতে আবার কুদ্ধ হইয়াছিলেন) তুমি যে 
তাহার রূঢ় বাক্য শ্রবণে তাহাকে পরি- 
ত্যাগ করিয়া গমন করিয়াছ, ইহাতে আমি 
তোমার উপর সন্ত হইতেছি না। লক্ষ্মণ ! 


আসক্তি জন্মিয়াছে ; কিন্তু জানিবে, আমার | সীতা যাহ! আদেশ করিয়াছিলেন, তুমি 


্বামীর প্রাণ ন্ট হইলেও তুমি আমাকে আয়ত্ত 
করিতে পারিবে না। বোধ হয়, ভরতের 
প্রবর্তমাতেই ভুমি রামের অনুবর্তন করি- 
তেছ; সেই জন্যই আর্তনাদ শ্রবণ করিয়াও 
তুমি তাহার নিকট যাইতেছ না। তুমি মনে 
করিয়াছ যে, আমার ভ্রাতা বিন হইলে 
জানকী আমাতে অনুরক্তা হইবে ; কিন্ত রে 
গুপ্তচারিন পাপাত্মন ! আমি তোমার কামন। 
কখনই পূর্ণ করিব না । নিশ্চয়ই তুমি ছি্রা- 
ম্থেষণ জন্য প্রচ্ছ ভাবে রামচন্দ্রের অনুবর্তন 
| করিতেছ। সেই জন্যই তীহার নিকট গমন 

করিতেছ না। 








ক্রোধের বশবর্তী হইয়া তাহাই সম্পাদন 
করিলে; কিন্তু তুমি আমার বাক্য রক্ষা! 
করিলে না! এইরূপ বলিতে বলিতে রা- 
চন্দ্র ছুঃখ ও শোকে একান্ত অভিভূত হইয়া 
পড়িলেন; তাহার ভ্রম হইল, যেন এখনও 
তিনি সেই নিহুত মারীচের নিকটেই অব- 
স্থিতি করিতেছেন ; এইরূপ ভাবিয়া ভিনি 
পুনর্ববার কহিলেন, সৌমিত্র! যে রাক্ষল 
মৃগরূপে ছলনা করিয়া আমাকে আশ্রম 
হইতে. দূরে আনয়ন করিয়াছিল, এ সে 
আমার বাণে নিহত হইয়! 
য়াছে। র রঃ 





শয়ন করি- | 


7. এ 
৪ 





১৪৬ 


তুমি দূর হইতে যে নিদারুণ বাক্য শ্রবণ 
করিয়! মৈথিলীকে পরিত্যাগ পূর্বক আগমন 
করিয়াছ, বাণে আহত হইয়া এ নিশাচরই 
আমার'শ্বর অনুকরণ করিয়! কাঁতর স্বরে সেই 
বাক্য উচ্চারণ করিয়াছিল। 

$০২০০০০০ 

এইরূপ কথোপকথন করিতে করিতে 
রঘুনন্দন রামচন্দ্র উটজ, ভূমির সকল স্থান 
পুনর্বার পুঙ্থানুপুঙ্ব রূপে অনুসন্ধান করিয়! 
দেখিলেন, সীতা পর্ণশালা-মধ্যে নাই। পর্ণ: 
শালার'আর সে শোভা নাই; উহা! হেমস্ত- 
কালীন পদ্মিনীর ন্যায় বিধ্বস্ত ও গ্রীহীন হই- 
য়াছে। তরুরাঁজির 'অবস্থ দর্শনে বোঁধ হৃইলু, 


উটজ স্থান যেন রোদন করিতেছে; পুষ্প 


সকল ম্লান; মুগ ও পক্ষিগণ বিষণ) বনদেবতা 
সকল শ্রীবিহীন পরিস্ান আশ্রম-স্থান পরি- 
ত্যাগ করিয়াছেন। মৃগ-চর্ম, কুশ, কুশাসন 
ও কট (তৃণানন) সকল ইতস্তত বিক্ষিপ্ত 
রহিয়াছে। 

আশ্রম-স্থান এইরূপ শুন্য দেখিয়া রাঁম- 
চন্দ্র পুনঃপুন বিলাপ করিতে করিতে কহিতে 
লাগিলেন; হায়! হয় ত সীতীকে কেহ হরণ 
করিয়াছে! না হয় তিনি জীবিত নাই; অথবা 
তিনি নিরুদ্দেশ হইয়াছেন; কিবা রাক্ষল বা 
কোঁন হিংস্র জন্ততীহীকে ভক্ষণ করিয়াছে! 
অথব! ভীরু সীতা ভয়প্রযুক্ত ভূগর্ভে বাঁ বন- 
মধ্যে তলুক্কায়িত হয়েন নাই? কিংবা! তিনি ত 
ফল আহরণ.বা পুষ্পচয়ন করিবার জন্য গমন 
করেন নাই? অথবা পল্ম আহরণের কি 
জল মানয়নের নিমিত্ত নদীতেই যাঁন নাই ? 











রামায়ণ। 





অনস্তর শোক-সংরক্ত-লোচন রামচক্জ্র 
অতীব যত্ব সহকারে এ সমুদায় স্থান অন্বেষণ 
করিতে লাগিলেন ; কিন্তু কুত্রাপি প্রিয়াকে 
প্রাপ্ত হইলেন না। ততকালে তাহাকে উদ্ম- 
ভের ন্যায় বেধি হইতে লাগিল। তিনি 
শোকরূপ পদ্ক-সাগরে অভিপ্ুত হইয়া, এক, 
বৃক্ষ হইতে অন্য বৃক্ষ, পর্ববতের এক প্রদেশ 
হইতে অন্য এদেশ, এবং নদীর এক স্থান 
হইতে অন্য স্থানে ধাবমান হইয়া ভ্রমণ 
করিতে লাগিলেন; এবং উন্মত্তের ন্যায় 
কহিতে লাগিলেন; কদম্ব! চারুমুখী নীত। 
তোমাদিগকে ভালবাসেন, তুমি কি তাহীকে 
দেখিয়াছ ? যদি দেখিয়া থাক ত বল! 
বিল্ব! তুমি কি ক্িগ্ক-পল্পব-কান্তি গীত- 
কৌশেয়-বসনা সেই বিন্বস্তনীকে দর্শন করি- 
যাছ ? অর্জুন বৃক্ষ! আমার প্রিয়া ক্ষীণাঙ্গী 
জনকতনয়া তোমাকে বড় ভালবাসেন, 
তুমি কি বলিতে পার, তিনি জীবিত আছেন 
কি না? মৈথিলীর উরু মরুবকের ন্যায় 
মহ্থণ; স্প$ই দ্রেখিতেছি, এই মরুবক 
তাহাকে জানে; সেই জন্যই এই বনম্পতি 
লতাপল্লব ও পুষ্পে সমাচ্ছন্ন হুইয়া রহি- 
যাছে, এবং ভ্রমরগণ উহার সমীপে বস্কার 
করিতেছে। মরুবক! বৃক্ষের মধ্যে তুমিই 
প্রধান! তিলক-পুষ্পও সীতার প্রিয়; অত- 
এব এই তিলক বৃক্ষ অবশ্টাই ভীহাকে জানে। 
শোক-নাশন অশোক! শোকে আমার সংজ্ঞা 
লৌপ হইয়াছে; তুমি প্রিয়াকে দর্শন করা- 
ইয়া আমায় শীঘ্রই তোমার নামের অনুরূপ 
(অশোক) কর! তাল! যদ্দি আমার প্রতি 


পিপিপি 


05955555554595555555557558555575555595905 | রাখি ৰ রর 











অরণ্যকাওঙ। 








১৪৭ 





তোমার দয়া থাকে, তাহ! হইলে সেই পৰ- | আলাপ করিতেছ না! হন্দরি! দাড়াও, 


তালস্তনী সর্বাঙ্গ-স্থন্দরীকে দেখিয়াছ কি ন 
বল! জন্বে! আমার জাম্ুনদ-মমপ্রভা 
প্রিয়াকে যদি দেখিয়া থাক, এবং তিনি 
কোথাঁয় অবস্থিতি করিতেছেন, যদি জান, 
. তাহা হইলে অসঙ্কুচিত চিত্তে আমাকে বল! 
অহো! কর্ণিকাঁর ! তুমি আজি পুষ্পিত হইয়! 
অপূর্ব শোভা পাইতেছ ! 'আমার কর্ণিকাঁর- 
প্রিয়া সাধবী প্রিয়াকে তুমি যদি দেখিয়! থাঁক 
তবল! 

মহাঁশ] রামচন্দ্র বনমধ্যে চুত, নীপ, 
মহাঁশীল, পনস, কুরর, দাঁড়িম, বকুল, পুন্নীগ, 


দাড়াও! আমার প্রতি ফি তোমার দয়! হই- 
তেছে না। এত অধিক পরিহাস কর! ত 
তোমার ম্বভাঁব নহে !.আমায় অগ্রাহা করি- 
তেছ কেন! সুন্দরি! আমি পীত-কৌশেয় বসন 
দর্শন করিয়াই তোঁমায় চিন্য়াছি! তুমি 
পলায়ন করিতেছ বটে, কিন্তু আমি তোমায় 
দেখিয়াছি! অনতএব যদ্দি আমার প্রতি 
তোমার প্রণয় থাকে ত দাঁড়াও । অথব1 ইনি 
মীতানহেন! সেই চাঁরু-হাপিনীকে রাক্ষসের। 
নিশ্চয়ই বিনাঁশ করিয়াছে ! নতুবা ইনি যদি 
সীতা হইতেন, তাহা! হইলে আমার এতাদৃশ 


চন্দন ও কেতক বৃক্ষ দর্শন ও তাহাদের নিকটে, ।* কন্ট দর্শন করিয়া ও কখনই অপেক্ষা করিতে 


গমন পূর্ববক উক্ত রূপে জিজ্ঞাস! করিয়া জ্ঞান" 
হীন বাতুলের ন্যায় লক্ষিত হইতে লাগি- 
লেন। তিনি পুনর্ববার বলিতে আরম্ভ করি- 
লেন, অথবা ম্বগ! তুমি কি সেই ম্বগশাঁব- 
লোচন! জাঁনকীর সংবাদ জান? মবগ-লোচনা 


সমর্থ হইতেন না। 

হায়! আমি প্রিয়ার নিকটে ছিলাম না; 
মাংসাহারী রাক্ষসেরাঁ নিশ্চয়ই প্রেয়সীর 
অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ড খণ্ড করিয়৷ ভক্ষণ করিয়াছে! 
নিশ্চয়ই রক্ষো গ্রস্ত হইয়! সেই স্বন্দর-দস্তোষ্ঠ- 


কান্ত কি স্বগীদিগের সহিত বিচরণ করিতে- | বিরাজিত স্থুনাসা-স্থশোভিত স্চারু-কুম্তল- 


ছেন ? গজ ! তাহার উরু তোমার শুগাকুতি; 
তুমি কি তাহাকে দেখিয়াছ ? বোধ হয় তুমিই 
তাহার সংবাদ জান; বরবারণ ! আমাকে 
বলিয়া দাও । শার্দুল! আমার সেই চন্দ্রমুখী 
প্রিয় জানকীকে যদি দেখিয়া থাক, তাহা 
হইলে নিঃশঙ্ক চিত্তে আমাকে বল) তোমার 
ভয় নাই। 
প্রিয়ে! আর পলায়ন করিতেছ কেন ? 
কমল-লোচনে ! আমি তোমাকে দেখিতে 
পাইয়াছি! ভূমি কি জন্য বৃক্ষের অন্তরালে 
আত্মগোপন করিয়! রহিয়াছ, আমার সহিত 





ভূষিত পুর্ণচন্দ্রসদৃশ বদন মণ্ডলের প্রভা লোপ 
পাইয়াছিল! কাস্তার চন্দন-কান্তি গ্রীবা- 
ভূষণ-বিভূষিত সেই স্বন্দর কোমল গ্রীবা রাঁক্ষ- 
স্নেরা নিশ্চয়ই ভক্ষণ করিয়াছে! আহ!! প্রিয়া 
তখন কতই বিলাপ করিয়াছিলেন! হস্তা- 
ভরণ ও অঙ্গদে অলঙ্কৃত, কম্পিভাগ্র-বিকিপ্য 
মাঁণ, সেই কিসলয়-কোমল বাহুযুগল নিশ্চয়ই 
নিশাচরগণ ভক্ষণ করিয়াছে, সন্দেহ নাই ! 


অহো ! আমি রাক্ষসদিগের ভক্ষণের জন্যই 


কি বালাঁকে পরিত্যাগ করিয়া! গমন করিয়া 
ছিলাম! হায়! বন্ধুবান্ধব সত্বেও পরিত্যক্ত 





৪ 








১৪৮ 


রামায়ণ। 





অনাথ! কামিনীর ন্যায় রাক্ষসেরা তাহাকে 
ভক্ষণ করিয়ার্ছ! হা মহাবাছে। লক্ষ্মণ ! তুমি 
কি কোন স্থানে প্রিয়াকে দেখিতে পাই- 
তেছ? হাপ্রিয়ে! হা ভদ্র! হা সীতে ! 
হ! হৃদয়বল্পভে ! হ1 ঘনবাপ-সহচরি ! হা! রাম- 
ময়-জীবিতে ! হা পাঁতপ্রাণে ! হা স্থকুমার- 
শরীরে ! হা লাবণ্যময়ি! হা লোচনানন্দ- 
করি! হা রাম-হদয়-নিলয়ে! হা হৃদয়- 
নন্দিনি! হা ন্সেহময়ি ! ভূমি কোথায় গমন 
করিলে !, 

বারংবার এই প্রকার বিলাপ করিয়! 
রামচজ্জ এক বন হইতে অন্য বনে ধাবিত 
হইতে লাগিলেন; বেগে তিনি কোথধও* 
উত্পতিত, কোথাও ব! ভ্রমিত হইতে থাকি- 
লেন; প্রিয়তমা সীতার অন্বেষণে তৎপর 
হইয়! উদ্মত্তের ন্যায় লক্ষিত হইতে লাগি- 
লেন; কোন স্থানেই স্থির হইতে সমর্থ 
হইলেন না; বেগে বিবিধ বন, নদী, পর্বত, 
প্রবণ ও কাননে ভ্রমণ করিতে আরম্ত 
করিলেন। 

রঘুনাথ রামচন্দ্র এইরূপে গহন বনে 
প্রবিষ্ট হুইয়৷ জানকীর উদ্দেশে সমস্ত বন 
ভ্রমণ করিলেন; কিন্ত কিছুতেই তীহার 
আশ! নিবৃত্ত হইল না| তিনি পুনর্বধার দৃঢ়- 
তর পরিশ্রম সহকারে অনুসন্ধানে প্রবৃত্ত 
হইলেন। 


₹ 


মণগডষফিতম সর্গ। 





রাম-বিলাঁপ। 


জনস্থন শূন্য, পর্ণশালা শূন্য, ও আসন 
সকল ইতস্তত বিক্ষিপ্ত দর্শন করিয়া, এবং ৰ 
চারিদিক নিরীক্ষণ পূর্বক সীতাকে দ্েশিতে 
না পাইয়া দশরথ:নন্দন রামচন্দ্র কাতর হুইয়া 
নিতান্ত শুক্ষমুখে লক্ষমণকে কহিলেন, লক্ষ্মণ! 
জানকী কোথায়! কোন্‌ স্থানেই বা গমন 
করিয়াছেন ! সৌমিত্রে ! তপন্ষিনীকে নিশ্চ- 
য়ই কেহ হরণ বা ভক্ষণ করিয়াছে! 

জনস্থান যেন ক্রন্দন করিতেছে; চতু- 
দ্দিকেই এই ভাব দর্শন পূর্বক রামচন্দ্র ছুই 
বাহু উত্তোলন ও উচ্চৈঃম্বরে আর্তনাদ করিয়া 
কহিতে লাগিলেন, শীতে ! বৃক্ষের অন্তরালে 
লুক্কায়িত হইয়া! যদি আমার সহিত পরিহাস 
করিবার ইচ্ছা করিয়া থাক, তাহা হইলে 
ক্ষান্ত হও, যথেউ হইয়াছে; আর না! পরিয়ে! | 
আমি নিতান্ত দুঃখিত হইয়াছি; আমার 
নিকট হইতে অন্যত্র থাকিয়া! পরিহাস করি- 
বার প্রয়োজন নাই। 

লক্ষণ! সীতা যে সকল বিশ্বস্ত স্বগ 
শিশুর সমভিব্যাহারে ক্রীড়া করিতেন, দেখি- 
তেছি, তাহারা সকলেই রহিয়াছে; কিন্ত 
আমার সীতা নাই! সীতা-বিরহে আমি 
জীবিত থাকিব না! ীতার হরণ জন্য পার 
শোকে প্রাণত্যাগ করিয়া যদি আমি পর- 
লোকে গমন করি, তাহা হইলে আমার পিতা 
মহারাজ দশরথ নিশ্চয়ই আমাকে বলিবেন, |. 








অরণ্যকাণ্ড। 





রাম! ভুমি আমার. সমক্ষে যে বনবাসের 
প্রতিজ্ঞা করিয়াছিলে; এক্ষণে সেই প্রতি- 
শ্রুত কাল পুর্ণ না করিয়া কি জন্য তুমি 
আমার নিকট আগমন করিলে! আমার 
পিতা পরলোকে নিশ্চয়ই আমাকে বলিবেন, 
তুমি যখেচ্ছাচারী, অসাধু, মিথ্যাবাদী ও 
* অধার্মিক ; তোমাকে ধিক্‌ ! 

লক্ষ্মণ! কীর্তি যেমন কৃপট ব্যক্তিকে, 
এবং অস্ত সময়ে প্রভা যেমন দিবাঁকরকে 
পরিত্যাগ করে, চারুবদনা স্চারুরদন! স্থ- 
লোচনা হিতভাষিণী আমার সেই অধীশ্বরী ও 
সেইরূপ আমাকে শোকাবেগে নিপীড়ন পূর্বক 
পরিত্যাগ করিয়া কোথায় গমন করিলেন ! 


অধ্টষষ্টিতম সর্গ। 


রাম-বিলাঁপ। 
দশরথ-তনয় রামচন্দ্র অসীম ছুঃখে কাতর 
হইয়া এইরূপে জনম্থানের সর্বত্র অনুসন্ধান 
করিয়াও যখন জনক-নন্দিনীকে প্রাপ্ত হই- 
লেন না, তখন তিনি মহাপস্কে নিপতিত মহা- 
গজের ন্যায় অবসন্ন হইয়! পড়িকেন | নর- 
শ্রেষ্ঠ রঘুনাথ সীতা-বিয়োগ-জনিত দারুণ 








মহাছুঃখে মগ্ন হইয়া চিতে ধৈর্য্য ধারণ করিতে 


সমর্থ হইলেন না। তিনি নব-বদ্ধ মহাগজের 
ন্যায় মহাশোকে আক্রান্ত ও কাতর হইয়া 
অজ ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাম পরিত্যাগ 
পূর্বক শূন্য চিত্তে চিন্তা করিতে লাগিলেন । 
তখন লক্ষণ হিত-কামনায় তাহাকে পুনঃপুন 
ধলিতে লাগিলেন ; রঘুবীর | বিষঞ্জ হইবেন 








না; আপনি আমার সমভিব্যাহারে যত্ব ও 
চেষ্টা করুন ; সৌম্য ! এই বন বহু পাপে 
উপশোভিত ; সীতাও বন-সন্দর্শন-লোলুপা ) 
কাননে সঞ্চরণ করিতে অত্যন্ত ভালবাদেন ; 
হয়ত তিনি কোন বনমধ্যে প্রবিষ্ট হইয়া 
থাকিবেন; না হয় কেনৈ/স্পুষ্পিত পদ্মবনে 
অথবা বেত্রবন-বেষ্টিতা মীন-ভূয়িষ্ঠ। নদীতে 
গমন করিয়াছেন। অথবা পুরুষশ্রেষ্ঠ! বিদেছ- 
নন্দিনী আপনকার*এবং আমার চিত্ত পরীক্ষা 
করিবার জন্য আমাদিগকে ভয় দেখাইবার 
অভিপ্রায়ে বনের কোন স্থানে 'লুক্কায়িত 
হইয়া আঁছেন। আপনি আমার সমভিব্যাহারে 
মৃতু ও চেষ্টা করুন? জানকী যে স্থানে রহি- 
য়াছেন, আমরা অনুসন্ধান করিতে করিতে 
অবশ্যই সেই স্থানে উপস্থিত হইব । 
লক্ষণের ঈদৃশ বাক্য শ্রবণ করিয়া! রাঁম- 
চন্দ্র অধিকতর উদ্‌যোগী হইয়া তাহার সমভি- 
ব্যাহীরে পুনর্ববার অন্বেষণ করিতে প্রবৃত্ত 
হইলেন। সীতার সন্দর্শন-প্রাপ্তি-কামনায় 
তাহারা উভয়েই বিবিধ বন, পর্বত, নদী ও 
সরোবর সকল তন্ন তন্ন করিয়! অনুসন্ধান 
করিলেন । রামচন্দ্র লক্ষমণের সমভিব্যাহারে 
বন্ু-শৃঙ্গ-সম্পন্ন বুবিধ-শতশত-ধাতুরাগ-রঞ্জিত 
পর্বত এবং তত্রত্য কানন ও বন, সমন্তই 
অন্বেষণ করিলেন । তিনি এঁ পর্বতের মাব- 
দীয় সানু, গুহ! ও শিখর, এবং পদ্মবন অন্ু- 
সন্ধানকরিলেন,কিন্ত ফোথাও সীতাকে প্রাপ্ত 
হইলেন ন|। ৯২ 
সমস্ত শৈল অন্বেষণ করিয়! বশেষে 
রামচন্দ্র লক্ষাণকে কহিলেন, সৌমিত্রে 1 এই. |: 






























১৫০ 


রামায়ণ। 





মনোহর পর্বতে ত বিদেহ-নন্দিনীকে দেখি- 
তেছি না।, ্ 

এদিকে লক্ষমণও দণ্ডকারণ্যমধ্যে বিচরণ 
করিতে'করিতে রামচন্ত্রের ন্যায়ই ছুর্ভর ছুঃখ- 
ভাঁরে তাঁপিত হুইয়। একান্ত-কাঁতর ভ্রীতাকে 
উত্তর করিলেন, মারাহো ! বলিকে বন্ধন 
করিয়! মহাধীর্য্য বিষণ যেরূপ এই পৃথিবী 
লাঁভ করিয়াছিলেন, আপনিও অচিরেই 
সেইরূপ জনক-ঢুহিতা মৈথিলীকে অবশ্যই 
প্রাপ্ত হইবেন। 

ছুঃসহ-ছুঃখভার-হতচেতন রামচন্দ্র মহা- 
বীর লক্ষণের এই বাক্য শ্রবণ পূর্বক কাতর 
বচনে প্রত্যুত্তর করিলেন, তেজন্থিন ! সমুদাঁয় 
অরণ্য, পঞ্কজ-পরিশোভিত পদ্মবন, কন্দ'র ও 
নির্বর ভূয়িষ্ঠ শৈল, সমস্তই অন্বেষণ করি- 
লাম; কিন্তু প্রাণ অপেক্ষাঁও প্রিয়তম বিদেহ- 
নন্দিনীকে কোথাও ত দেখিতে পাইলাম 
না! 

রামচন্দ্র ীতা-হরণ জন্য শোকে কাতর 
ও দুঃখিত হইয়া বিলাপ করিতে করিতে 
এইরূপে সমস্ত পর্বত ও মহাঁবন অন্বেষণ 
করিয়! মুহুর্তকাল শোকতাপে বিহ্বল হইয়া 
পড়িলেন। তাহার সর্ধবশরীর অবশ হইয়া 
পড়িল; এবং প্রাণ ও চেতনা স্তত্তিত হইল । 
তিনি কাতর, ছুঃখিত এবং শোকে সন্তপ্ত- 
চিত্ত হইয়! দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে 
লাগিলেন। এইরূপ বাঁর বার দীর্ঘ নিশ্বাস 
পরিত্যাগ করিয়! রাঁজীব-লোচন রামচন্দ্র, 
হাপ্রিয়ে! কোথায় নিরুদ্দেশ হইলে! কোথায় 
'কহিলে ! বলিয়া. আর্তনাদ পরিত্যাগ পূর্ধ্বক 





ভূমিতে নিপতিত হইলেন। তখন ভ্রাতৃ-বসল 
ধর্মজ্ঞ লক্ষমণ কৃতাঞ্জলিপুটে বিনীতভাবে 
তাহাকে বিবিধ প্রকারে সাম্তবনা করিতে 
লাগিলেন; কিন্তু রামচন্দ্র প্রিয়তমা সহ- 
ধর্শিণীর দর্শন ন' পাইয়া, লক্ষমণের বাক্যে 
অনাস্থা প্রদর্শন করিয়াই বিলাপ করিতে 
করিতে কহিলেন, দেব__ত্রলোক্যাধিপতে 
_শক্র- ইন্দ্র পুরন্দর! আমার বাক্য শ্রবণ 
করুন। আমার প্রেয়সী ভার্ধ্যা বহক্ষণ আমাকে 
পরিত্যাগ করিয়াছেন ! যে সময়ে যুবা ব্যক্তি 
ভাধ্য। লাভ করিয়া! একান্ত-আনন্দানুভব করে, 
এক্ষণে আমীর সেই সময় উপস্থিত; কিন্ত 
প্রিয়তম] ভার্ধ্যা আমাকে পরিত্যাগ করি- 
লেন! যৃথত্রষ্ট মাতঙ্গের ন্যায়, উৎসবাস্তে 
নগরীর ন্যায় এবং হতযৃপ যজ্জভূমির ন্যায়, 
আমার আঁবাস-স্থানের আর সে শোভা নাই! 
কেহ সর্বস্ব হারাঁইয়া বা অস্ত পরিত্যাগ 
পূর্বক স্বর্গ হইতে পরিভ্রষ্ট হইয়! যেরূপ 
শোক করে, জানকীকে হাঁরাইয়া আমিও 
সেইরূপ অনুশোচনা করিতেছি ! 

ধর্ম্মাত্মা! মহাবাছু কমল-লোচন রামচন্দ্র 
সীতার দর্শন না পাইয়া, শোকে হতচেতন 
হইয়া, এইরূপে বিলাপ করিতে থাকিলেন । 
তিনি কামে নিপীড়িত হইয়া সীতাকে না 
দেখিয়াও যেন দেখিয়াই বিলাপ-সহকৃত 
কাতর বচনে কহিতে লাগিলেন, প্রিয়ে ! 
অশোক-পুঙ্প তোমার অত্যন্ত প্রিয়; সেই 
জন্য তুমি অশোক-শাখায় নিজশরীর আঁব- |. 
রণ করিয়া রহিয়বাছ ; কিন্ত তাহাতে আমার |. 








অরণ্যকাণড। 





শোক বৃদ্ধি হইতেছে! দেবি! তোমার 
কদলীকাগু-সদৃশ উরুযুগল কদলী-বৃক্ষের 
অন্তরালে গোপন করিয়াছ ; কিন্তু আমি 
দেখিতে পাইতেছি; অতএব তুমি গোপন 
করিতে পারিলে না! ভক্ট্রে! তৃমি পরিহাস 
করিয়া কর্ণিকার-বনে লুক্কায়িত হইয়াছ! 
' আর পরিহাসে প্রয়োজন নাই; পরিহাসে 
আমার বেদন! উপস্থিত হইতেছে; বিশেষত 
আশ্রমস্থানে পরিহাস কর! বিধেয় নহে। 
প্রিয়ে ! স্বভাবত তুমি যে পরিছান করিতে 
ভালবাস, আমি তাহা জ্ঞাত আছি। বিশাল- 
লোচনে ! এক্ষণে আঁগমন কর; তোমার এই 
পর্ণকুটার শুন্য হইয়াছে! 

লক্ষণ! নিশ্চয়ই রাক্ষসেরা সীতাকে' 
ভক্ষণ বা হরণ করিয়াছে! নতুবা আমাকে 
বিলাপ করিতে দেখিয়াও তিনি নিকটে 
আগমন করিতেছেন না কেন! দেখ এই 
সকল স্বগধুথ ক্রন্দন করিয়া যেন বলিয়া 
দিতেছে যে, নিশাচরগণ জানকীকে ভক্ষণ 
করিয়াছে! হা! প্রেয়নি! হা আধ্যে! হা 
সাধ্বি! হাবরবর্ণিনি! কোথায় গমন করিলে! 
হা দেবি! আজি কৈকেয়ীর মনস্কামনা পূর্ণ 
' হইল! হায়! আমি সীতা সমভিব্যাহারে আগ- 
মন করিয়াছিলাম, সীতা ব্যতীত প্রতিগমন 
করিয়! কিরূপে শুন্য অন্তঃপুর-মধ্যে প্রবেশ 
করিব! লোকে আমাঁকে নির্বাঁধ্য ও নির্দয় 
বলিবে, সন্দেহ নাঁই। সীতাকে হারাইয়া, 
আমার নির্বাধধ্যতা স্পউই প্রকাশ পাইল। 
আমি বনবাসহইতে প্রতিনিবৃত্ত হইলে মিথি- 
লাধিপতি জনক যখন আঁষাকে কুশল জিজ্ঞাস! 








১৫১ 


করিতে আঁসিবেন, আমি তখন কি করিয়া 
তাহার সহিত সাক্ষাৎ করিব। সীতা ব্যতীত 
আমাকে দর্শন করিয়া ছুহিতৃ-ম্েহ-সম্ভপ্ত 
বিদেহরাজ, কন্যা-বিনাশ-জন্য শোকে নিতান্ত 
তাপিত হইয়া মৃচ্ছিত হইবেন, সন্দেহ নাই। 
এ সময় পিতা দশর্থ,'যখন স্বর্গে বসতি 
করিতেছেন, তখন তিনিই ধন্য" 

অথবা, আমি ভরত-.পালিতা নগরীতে আর 
গমনই করিব নাঃ সীতার বিরহে আমি স্বর্গ. 
কেও শূন্য জ্ঞান করি। অতএব লক্ষ্মণ! তুমি 
আমাকে বনমধ্যে পরিত্যাগ করিয়া! শুভ 
অযোধ্যানগরীতে প্রতিগমন কর। সীতা 


, ব্যতীত আমি কোঁন প্রকারেই জীবন ধারণ 
কারিতে সমর্থ হইব না। তুমি আমার হইয়া 


ভরতকে গাঢ় আলিঙ্গন করিয়া কহিবে, রাম 
অনুমতি করিয়াছেন, .তুমিই রাজ্য পালন 
কর।. আমি আজ্ঞা করিতেছি, তুমি আমার 
মাত কৈকেয়ী, স্থমিত্রা ও কৌশল্যাঁকে যথা- 
বিধানে অভিবাদন পূর্ববক তীহাদিগকে প্রতি- 
পালন করিয়! কর্তব্য কাধ্য সাধন করিবে। 
শক্র-নিসূদন | তুমি সীতার ও আমার বিনা- 
শের কথা আমার জননীকে বিস্তার পূর্বক 
নিবেদন করিবে। 

ঃ কানন-মধ্যে প্রবিষ্ট হইয়! স্থকেশী জান- 
কীর দর্শন না পাইয়া রামচন্দ্র এইরূপ স্থাতর- 
ভাবে বিলাপ করিতে প্রবৃত্ত হইলে, ভয়ে 
লক্ষমণেরও মুখমণ্ডল বিবর্ণ হইয়া! উঠিল; 


তিনি মনোমধ্যে ব্যথিত এবং নিতান্ত কাতর, 


হুইয়! পড়িলেন। 


18 










১৫২ 

প্রিয়া-বিরহিত রাজকুমার রামচন্দ্র, শোক 
মোহে নিগীড়িত.ও একাস্ত কাতর হইয়া 
ভ্রাতাকেও বিষাদিত করিয়! পুনর্ববার তীক্ষ- 
তর শোকে নিমগ্ন হইলেন। তিনি বিপুল 
শোকে নিমগ্ন হইয়।'বিলাপ সহকারে ক্রন্দন 
করিতে করিতে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ 
পূর্বক শোফাভিপন্ন লক্ষমাণকে ব্যসনানুরূপ 
বাঁক্যে বলিতে আরম্ভ করিলেন, লক্ষ্মণ! বোধ 
হয়, পৃথিবীতলে আমার ন্যায় ছুষ্কতকারী আ'র 
দ্বিতীয় ধ্যক্তি নাই ! দেখ, ধারাবাহিক ক্রমে 
শোকের'পর শোক হৃদয় মন ভেদ করিয়া 
আমাকে আক্রমণ করিতেছে! পুর্ব জন্মে 


পাপ কর্টের অনুষ্ঠান করিয়াছিলাম ; এক্ষণে 
তাহারই পরিণাম উপস্থিত হুইয়াছে ; সেই 
জন্যই আমাকে ক্রমাগত ছু:খের উপর দুঃখ 
ভোগ করিতে হইতেছে! রাজ্যনাশ, আত্বীয়- 
বিরহ, পিতার মৃত্যু এবং জননীর বিচ্ছেদ, 
লক্ষ্মণ! আমি যখনই এই সমস্ত চিন্তা করি, 
তখনই শোক-প্রবাহে পরিপূর্ণ হইয়। পড়ি ! 
কিন্তু বিজন বনমধ্যে আগমন করিয়া সকল 
ছুঃখই আমার একপ্রকার সম্থ. হুইয়াছিল; 
এক্ষণে কাষ্ঠ-সংযোগে সহসা প্রস্বালিত অগ্নির 
ন্যায় সীতা-বিরহে আমার সমুদয় ছুঃখই পু- 
বর্ধারং এককালে উত্তেজিত হইয়া উঠিল? 
নিশ্চয়ই কোন রাঁক্ষন আমার সেই ভা্যাকে 
হরণ করিয়াছে; স্থম্বর-সংবাদিনী ভীরু সীতা! 
আকাশ-পথে নীত। হইয়া ভয়-নিবন্ধন বার বার 
বিশ্বরে কতই আর্তনাদ করিয়াছেন ! আছ! 
যাহাতে স্ম্দর-দর্শন উৎকৃষ্ট হরিচন্দনই 


রামায়ণ। 





আমি নিশ্চয়ই ইচ্ছ করিয়। উপধ্যূপরি বিস্তর. 
'করিয়া যখন আকর্ষণ করিয়াছিল, তখন সেই 
























শোভা পায়, প্রিয়ার সেই পয়োধর-বুগল 
শোণিতপন্কে লিপ্ত হইয়াছিল ! আমার এখ- 
নও স্বত্যু হইতেছে না! তাহার আকুষ্চিত- 
কেশপাশ-বেছ্িত মুখমণ্ডল হইতে স্বমিষট 
স্থম্পন্ট মধুর আলাপ বহির্গত হইত; দ্বাক্ষসের 
আয়ভাধীন হইয়া, রাহুমুখে নিপতিত চন্দ্রমার 
ন্যায় নিশ্চয়ই সে মুখের আর সে শোভা ছিল 
না! যাহ! তারছার-মালায় ভূষিত হইবার 
যোগ্য ; রুধিরাশন নিশাচরগণ নিশ্চয়ই 
আমার পতিব্রতা প্রিয়ার সেই শ্রীবা নিজ্জন 
স্থানে ছিন্ন করিয়া নিঃশেষে ভাহার রুধির 
পান করিয়াছে! আমি নিকটে ছিলাম না; 
নির্জন বনমধ্যে রাক্ষসের। চতুর্দিক বেষ্টন 


আয়ত-কান্ত-লোচনা- কাতর হইয়া নিশ্চয়ই 
কুররীর ন্যায় আর্তনাদ করিয়াছিলেন ! 
লক্ষ্মণ! সেই উদারশীল! চারুহািনী পূর্বে 
এই শিলাতলে আমার পার্ে উপবেশন 
করিয়া সহাস্য বন্ধনে তোমাকে কত কথাই 
কহিয়াছিলেন ! আমার প্রিয়া, এই সরিদ্বয়া 
গোদাবরীকে নিয়ত ভালবাসিতেন) ভাঁবি- 
তেছি, হয় ত তিনি গোদাধরীতেই গমন 
করিয়া থাকিবেন! কিন্ত তিনি ত কখন একা- 
কিনী গমন করেন না! পদ্মপলাশ-নয়ন। 
পদ্মযুখী কি পন্মাহরণ জন্য গমন করিয়াছেন! 
তাহারও ত সম্ভাবনা! নাই! তিনি ত কখন 
আমাকে ন। লইয়! একাকিনী পদ্ম আনয়নার্থ 
গমন করেন না! তবে কি তিনি পুষ্পিত- 
পাদপ-বছুল বিবিধ-বিহঙ্গম-নিষেবিত এই 
বনমধ্যেই প্রবেশ করিয়াছেন! তাহাও ত 












অরণ্যকাণ্ড। 


১৫৩ 





সম্ভাবিত নহে! তিনি স্বভাবত ভীরু ; একা- 
কিনী গমন করিতে তাঁহার অত্যন্ত ভয় হয়। 

ভো আদিত্য! লোকের পাপপুণ্য আঁপন- 
কার অগোচর নাই; আপনি লোকের সত্য- 
মিথ্যার সাক্ষী; আমার "প্রিয়া কোথায় গমন 
করিয়াছেন, অথবা কেহ তাহাকে হরণ করিয়া 
| লইয়া! গিয়াছে, বলুন? আঁমি শোকে অভিভূত 
হইয়াছি! বায়ো! নিয়ত ক্মাপনকার গোচর 
ন1 হয়, ভ্রিলোকে এরূপ কোন পদার্থই নাই; 
অতএব আপনি বলুন, আমার সেই কুল- 
পালিনী কি জীবিত নাঁই ! না কেহ তাহাকে 
হরণ করিয়! লইয়া গিয়াছে! অথবা! এখনও 
পথিমধ্যে লইয়া! যাইতেছে ? 


রামচন্দ্র শোকের বশীভূত ও হত-চেতন' 


হইয়া এই প্রকারে "বিলাপ করিতেছেন 
দেখিয় মহাত্ম! হ্থমিত্রানন্দন লক্ষ্মণ যুক্তিপথ 
অবলম্বন পূর্বক তাহাকে কালোচিত উপ- 
দেশ প্রদান করিতে লাগিলেন । তিনি কছি- 
লেন, আধ্য ! আপনি শোক পরিত্যাগ করিয়া 
ধৈর্য্য অবলম্বন করুন; সীতার অন্বেষণে 
উদ্যোগী হউন; ভূমগ্ডলে ধাহারা উদ্যোগী, 
ভীহাদ্িগকে অতি ছু্ষর কার্ষ্যও কখন অব- 
সন্ন হইতে হয় না। 
উদ্রিক্ত-তেজ! লক্ষমণ কাতর বচনে এই 
প্রকার উপদেশ প্রদান করিতে লাগিলেন ) 
কিন্তু রঘুকুল-ধুরদ্ধর রামচন্দ্র একান্ত অধীর 
হইয়া তাহাতে কর্ণপাতও করিলেন না; 
স্থতরাং তিনি পুনর্ধবার ঘোরতর দুঃখে নিমগ্ন 
| হইয়! পড়িলেন। 


পাইলাম না) 


অনন্তর রামচন্দ্র একান্ত-কাতর হইয়া 
দীন বচনে লক্ষমণকে কহিলেন, ,লক্ষাণ! শীঘ্র 
গোদাঁবরীতে গমন করিয়া! জানিয়া আইস, 
সীতা পদ্ম আনয়ন করিবার জন্য" সেখানে 
গমন করিয়াছেন কি না। 

রামচন্দ্রের এই বাক্য শ্রবণ করিয়া লক্ষণ 
সত্বর-পাদ-ক্ষেপে রমণীয় গোঁদধীবরী নদীতে 
পুনর্ববার গমন করিলেন ;) এবং সেই পবিভ্র- 
তোয়া আোতম্থিনী অন্বেষণ করিয়া প্রত্যা- 
গমন পূর্বক রামচন্দ্রকে কহিলেন, আর্ধ্য ! 
আমি সমস্ত অবতরণ-স্থান(ঘাট)ই' অন্বেষণ 
করিলাম; কিন্তু কুত্রাপি তাহাকে দেখিতে 
উচ্চৈঃম্বরে আহ্বান করিয়াও 
উত্তর পাইলাম না। আর্ধ্য! ক্ষীণমধ্য! জাঁনকী 
যে কোন্‌ স্থানে গমন করিয়াছেন, কোথায় 
বা অবস্থিতি করিতেছেন, কিছুই জানা যাই- 
তেছে না) এক্ষণে তাঁহার দর্শন পাইলেই 
আমাদিগের সকল কষ্ট দূর হয়। 

সন্ভতাপ-বিমোহিত দীন-চেতা রামচন্দ্র 
লক্ষমণের বাক্য শ্রবণ করিয়া স্বয়ং গোদাবরী 
নদীতে গমন করিলেন, এবং তথায় উপস্থিত 
হইয়া,সীত1! কোথায়? লীতা! কোথায়? বলিয় 
এ মদীকে জিজ্ঞাসা করিতে লাগিলে। 
বধার্থ রাক্ষনরাজ রাবণ লীতাকে হরণ করিয়া- 
ছেনজ্ঞাত হইয়াও প্রাণিবর্গ অথবা গোঁদাবরী 
কেহই তাহ! ব্যক্ত করিলেন না। অনস্তর 
প্রাশিগণ গোদাবরীকে বলিল, তৃমি ইহাকে 
জানকীর সংবাদ প্রদান কর;.কিন্ত রাঁমচন্জর 
বিলাপ পূর্ধবক জিজ্ঞাসা করিলেও গোা-. 
বরী তীহাকে বলিয়! দ্বিলেন না। দুরাত্মা 











১৫৪ 

রাবণের সেই ভীষণ মূর্তি এবং সেই 
দারুণ কর্ম স্মরণ করিয়া! গোঁদাবরী ভয়ক্রমেই 
জানকীর সংবাদ প্রদান করিতে সাহস করি- 


[লেন না।' 


গোঁদাবরী, সীতা 'বৃস্তাস্ত-পরিজ্ঞান-বিষয়ে 
এই'রূপে নিরাশ করিলে রামচন্দ্র নীতা দর্শন- 
জন্য কাতির ও একান্ত-সমুত্নক হইয়া লক্ষাণকে 
কহিলেন, সৌম্য! এই গোদবরী ত কোন 
উত্তরই করিলেন না। লক্ষ্মণ! সীতা ব্যতীত 
মহারাজ জনকের সম্মুখে উপস্থিত হইয়া! আমি 
কি প্রত্যুত্তর করিব! মাতাকেই বা কিরূপে 
ঈদৃশ অপ্রিয় সংবাঁদ দান করিব ! আমি রাঁজ্য- 
হীন হইয়া বন্য ফল-মূল আহার পূর্বক বনে 
কালযাঁপন, করিতেছি ; এই অবস্থায় যিনি 
আমার সর্বশোকই অপনয়ন করিতেন,আমার 
সেইজানকী এক্ষণে কোথায় গমন করিলেন ! 
একে আমি বন্ধুবান্ধব-বিহীন; তাহাতে আবার 
জানকীর দর্শন পাঁইব না; দেখিতেছি, আমার 
জাগ্রদবস্থায় রাত্রি সকল দীর্ঘ বোধ হুইবে। 
যাহা হউক, যদি নীতাকে লাভ করিতে পারি, 
তাহা হইলেই আমি প্রন হৃদয়ে এই 
গোদাবরী, জনস্থান এবং প্রতবণ-পর্বতে 
বিচরণ করিব। বীর! এই সকল মহামগ বার 
বার আমার প্রতি দৃষ্টিনিক্ষেপ করিতেছে?) 
ইহাক্ষিগের ইঙ্গিত, দর্শনে রোধ হইতেছে, 
যেন ইহারা আমাকে কিছু বলিবার ইচ্ছা] 
করিতেছে। 

এঁ সকল যুগ্ন দর্শন করিয়া রামচন্দ্র উা- 
দিগের চেষ্টাদি নিরীক্ষণ পূর্ববক বাচ্পগদগদ- 
1 কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, সগগণ! সীতা 








রামায়ণ। 





কোথায়? নরেন্দ্র রঘুনাথ এই কথ! জিজ্ঞাস! 
করিবামাত্র স্গগণ সকলেই সহসা গান্রোখান 
পূর্বক দক্ষিণাভিমুখী হইয়। নভস্তল প্রদর্শন 
করিতে করিতে, সীতা হৃতা! হইয়া যে দিকে 
গমন করিয়াছেন, পেই দিকেই গমন'করিতে 
আরম্ভ করিল; এবং রামচন্দ্রের প্রতি এক 
এক বার দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল । 

যে কারণে মবগগণ আঁকাশপথ এবং ভূমির 
দিকে ও রামচন্দ্রের প্রতি দৃষ্টিনিক্ষেপ পূর্বক 
পরক্ষণেই শব্দ করিয়! গমন করিতে লাগিল; 
লক্ষণ তাহ!বুঝিতে পারিলেন। তাহাদিগের 
স্বরের অর্থ ও ইঙ্গিত বুঝিতে পারিয়, ধীমান 
লক্ষণ কাতর হইয়! জ্যেষ্ঠ ভ্রাতাকে কহি- 
'লেন, দেব! মীতা কোথায়? আপনি এই 
কথ। জিজ্ঞাসা করিবায়াত্র যখন এই সকল 
সুগ মহসা গাত্রোথান পূর্ববক পৃথিবী, আকাশ- 
পথ ও দক্ষিণদিক প্রদর্শন করিতেছে; তখন |. 
চলুন, আমর! এই দক্ষিণদ্দিকেই যাত্রা করি; 
তাহাতে সীতার কোন সংবাদ বা সাক্ষাৎ 
তাহারই দর্শন প্রা হওয়া যাইলেও যাইতে 
পারে। তাহাই হউক বলিয়া, শ্রীমান কবুৎগথ- 
নন্দন রামচন্দ্র বহধাতল নিরীক্ষণ করিতে 
করিতে দক্ষিণদিকে গমন করিতে লাগিলেন; 
লক্ষাণ পশ্চাৎ পশ্চা চলিলেন। 

উভয় ভ্রাতা পরম্পর এইরূপ কথোপ- 
কথন পূর্বক গমন করিতে করিতে দেখিতে 
পাইলেন, পথে পুষ্প-বৃষ্টি পত্তিত রহিয়াছে। 
মহীতলে পুষ্পবৃষ্টি নিপতিত দর্শন করিয়! 
মহাবীর রামচন্দ্র দুঃখিত হইয়া কাতর বচনে 
লক্ষমণকে কহিলেন,লক্ষাণ ! কানন-মধ্যে আমি 











অরণ্যকাণ্ড। 


১৫৫ 





প্রদান করিলে জানকী যে সকল পুষ্প অঙ্গে 
ধারণ করিয়াছিলেন ; আমি চিনিতে পারি- 
তেছি, এ সেই সকল পুষ্প। অনুমান হয়, 
আমার হিত-কাঁমনাতেই, সূর্ধ্, বায়ু এবং 
যশসম্থিনী মেদিনী, এই পুষ্প সকল তদবস্থা- 
তেই রক্ষা করিয়াছেন। 
মহাবাহু ধর্্মাত্বা রামচন্দ্র, পুরুষ-শ্রেষ্ঠ 
লক্ষমণকে এই কথা কহিয়া, প্রত্রবণ-পর্ব- 
তকে কহিলেন, পর্বতরাজ! তুমি কি এই রম- 
ণীয় কাঁনন-মধ্যে মদ্বিরহিত। সর্ববা্গ-হৃন্দরী 
রামাকে দর্শন করিয়াছ ? সিংহ যেমন ক্ষুদ্র 
স্গকে, জুদ্ধ রামচন্দ্রও সেইরূপ পর্ববতকে 
আজ্ঞা করিলেন, পর্বত! সেই হেমবর্ণ। 
হেমাঙ্গী সীতাকে প্রদর্শন কর) নতুবা এখনই 
তোমার সমস্ত সানু চূর্ণ করিয়া ফেলিব।€২ 
রামচন্দ্র এইরূপে সীতার কথা জিজ্ঞাসা 
করিলে, পর্বত চিহ্ন বারা জানকীর সংবাদ 
প্রদান করিল, কিন্তু সাক্ষাৎ-সম্বন্ধে কিছুই 
বলিল না। তখন দাশরথি রামচন্দ্র পর্রবভকে 
কহিলেন, ভূমি আমার বাণাগ্নি দ্বারা সর্বধা 
দগ্ধ হইয়া এখনই ভল্মসাৎ হইবে? তৃণ ভ্রম 
বা পল্লব তোমাতে কিছুই থাকিবে না; 
স্থতরাং তোমার কোন শ্থানেই আর কোন 
জীবই বান করিবে না। আঁর লক্ষ্মণ ! সেই 
চন্দ্রবদন! সীত। কোথায়! এই গোদাঁবরী যঙ্জি 
আমাকে না বলিয়! দেয়, তাঁহা হইলে আজি 
আমি ইহাকেও শোষণ করিব । 
: এই প্রকারে জুদ্ধ হইয়া রামচন্দ্র দৃষ্টি 
দ্বারা যেন দগ্ধ করিতেই লাগিলেন। ইতি- 
মধ্যে তিনি দেখিতে পাইলেন, তৃপৃষ্ে 


রাক্ষসের হুবিস্তৃত পাদ-চিন্ন পতিত রহি: 
য়াছে; এবং রাক্ষস কর্তৃক খনুধাবিত ও ভ্রস্ত 
হইয়া রাম-দর্শনাভিলাষে জামকী যে ইতস্তত 
ধাবিত হুইয়াছিলেন, ভাহারও চরণচিহ্ 
সকল পতিত রহিয়াছে ।' 

সীতা ও রাক্ষসের 'পনদ-চিহ্ব এবং ইত. 
স্তত বিক্ষিপ্ত ভগ্ন ধনু, তুণীর ও বথ সন্দর্শম |. 
করিয়া! রামচন্দ্র চঞ্চল-চিত্ত হইয়া, প্রিয় 
ভ্রাতাকে কহিলেন, লঙ্গমণ ! নিকটে আগ- 
মন কর; রাক্ষসেক প্রকাণ্ড পদ-চিহ্নু দর্শন 
কর) পর্ধতকে অনর্থক তর্জন করিয়াছি ; 
সীতা গিরি-কন্দরে নাই! দেখ লক্ষণ! 
জানকীর অলঙ্কারের ক্ষুদ্র ক্ষুদ্র হুবর্ণখণ্ড 
'এবং বিবিধ মাল্য ইতস্তত বিক্ষিপ্ত রহি- 
মাছে! সৌমিত্র! দেখ, কাঞ্চম-বিন্দু- 
সন্কাশ বিবিধ-বর্ণ রুধির-বিন্দু, পৃথিবীতলের 
সর্বত্র বিকীর্ণ হইয়াছে! লক্ষ্মণ! অনুমান 
হয়, কামরূপী রাক্ষসগণ জানকীকে খণ্ড খণ্ড 
করিয়া ছেদন, ন! হয় ভক্ষণ করিয়াছে! দেখ, 
সৌমিত্রে! সীতার নিমিত বিবাদে প্রবৃত্ত 
হইয়া এই ন্থানে ছুই রাক্ষসের ঘোরতর যুদ্ধ 
হইয়াছিল! সৌস্য ! কাহার এই বণি-যুক্তা- 
খচিত ছৃভূষিত মনোরম মহাধনু ভগ্ন হইয়া 
পৃ্িবী-পৃষ্ঠে নিপতিত রহিয়াছে! বৎস! 
উহা! কিরাক্ষসের না দ্েবগণের ? বৈরূর্য্য-্ণি 
দ্বারা অলঙ্কত বালসূর্ধ্য-প্রতিম এই কাহার । 
কাঁঞ্চন-কবচ বিশ্লিষ্ট হইল্লা ভূমিতলে বিকীণ 


রহিয়াছে! দিব্য-মাল্যোপশোভিত শত- | | 


শলাকাসম্পন্গ ছত্র ও দণ্ড ভগ্ন হইয়া ভৃছিতে ] 
নিপাতিত. হইয়াছে! ইহাই বা কাহার ?. 














রামায়ণ। 





কাহার এই সকল কাঞ্চনময়-কবচধারী পিশাচ- 
বদন ভীষণ.মুদ্তি 'মহাকায় অশ্বতর রণস্থলে 
নিহত হইয়াছে! সমর"ধ্বজ-সমম্থিত প্রদী গ- 
পাবকপ্রতিম ছ্যুতিমান এই কাহার সাংগ্রামিক 
রথ ভগ্ন ও বিপর্যস্ত হইয়াছে! কাহারই ব! 
এই সকল স্থবর্ণ-ব্ডুষিত চতুঃশতাঙ্থুল-পরি- 
মিত তীষপ-দর্শন বাণ: ভগ্ন হইয়া! বিকীর্ণ 
রহিয়াছে ! দেখ, লক্ষণ ! এই কাহার শরপূর্ণ 
তুণীরদ্বয় চর্ণীকৃত হইয়াছে! এই বা কাহার 
সারথি কশ! ও রশ্মি হস্তে নিপাতিত হইয়াছে! 
নিশ্চয়ই" এই পথে কোন রাক্ষষ-বার সঞ্চরণ 
করিয়াছে! অতএব সৌম্য ! দেখ, পূর্বে 
অতি-নিষ্ঠুর-হুদয় কামরগী রাক্ষলগ্গণেরহিত 
আমার যে শক্রতা জন্মিয়াছিল, এক্ষণে । 
তাহাদিগের নিধনের নিমিত্ত উহা শতগুণে 
বর্ধিত হইল। তাহারা তপত্থিনী জাঁনকীকে 
হয় হরণ, ন! হয় ভক্ষণ করিয়াছে ; অথবা! 
তিনি স্বয়ং প্রাণত্যাগ করিয়াছেন, সন্দেহ 
নাই! 

অনস্তর লক্ষবণ,প্রত্যাগত পরাজিত বীরের 
ন্যায়, সলজ্জভাবে নিকটে উপস্থিত হইলেন 
দেখিয়া রামচন্দ্র মহাশরাসন বিস্ফারণ পূর্বক 
তাহাকে কহিলেন, লক্ষ্মণ! অন্নুচরবর্গ সমভি- 
ব্যানারে যম, বা ছুরতিক্রমণীয় কাঁল, আঁমি 
জীনিত থাকিতে কেহই তোমাকে পরাজয় 
করিতে সমর্থ হইবেন না। বোধ হয়, রাক্ষল 
সীতাকে লইয়। অন্তরীক্ষ-পথেই গমন করি- 
য়াছে; অতএব দেখিতেছি, সেই পথে আমা- 
দিগের গমন করা অসম্ভব । অথচ, এই স্থানে 


কোন্‌ দিকেই বা! গমন করি! যে দিকে 
সীতাকে হরণ করিয়া লইয়া! গিয়াছে, সে 
দিকও ত জানিতে পারিতেছি না ! 

.অমোঘ-বিক্রম লক্ষাণ, শোকাগ্ি-সম্তপ্ত 
রামচন্দ্রের ঈদূর্শ বাক্য শ্রবণ করিয়া কছি- 
লেন, আধ্য ! পণ্ডিত ব্যক্তি বিপদে পতিত 
হইলে বুদ্ধিই অবলম্বন করেন; আর বালকই" 
বিপদগ্রস্ত হইলে জলে শিলার ন্যায় নিমগ্ন 
হয়। সে, শোকে একান্ত অভিভূত হইয়! 
পড়ে; তখন দারুণ মনোব্যথ] তাহাকে আক্র- 
মণ করে; তাহার বুদ্ধি উত্তরোত্তর বিষৃঢ় 
হইতে থাকে; স্ৃতরাঁ সে শোক হইতে 
উদ্ধার হইতে পারে না। কিন্তু যে ব্যক্তি 
বিপৎকালেও সম্যক বিবেচনা পূর্বক কার্ধ্য 
করিতে সমর্থ তিনিই প্রধান প্চিত; তিনিই 
প্রধান বিজ্ঞ। আর্ধ্য! আপনি ভার্ধ্যার জন্য 
এরূপ অবিজ্ঞের ন্যায় বিমুগ্ধ হইতেছেন 
কেন! 

লক্ষাণের ঈদৃশ উপদেশ বাক্য শ্রবণ করিয়া 
শোক-সস্তপ্ত-চেতা৷ রামচন্দ্র উত্তর করিলেন, 
লক্ষ্মণ! তুমি যেরূপ উপদেশ প্রদান করিলে, 
আমি তদনুরূপ আচরণ করিতেই যদ্ববান 
হইলাম। 


উনসগ্ততিতম দর্গ। 
রামকোপ। 
রামচন্জ্ স্থভাবত শাস্তমুর্তি হইলেও তত 


[ 1'কিনূপে কাহাকেইবা জিজ্ঞাস! করি! লক্্মপ! | কালে সহদা জুন্ধ হইয়া উঠিলেন) বোঁধ । | 














অরণ্যকাণ্ড। 


১৫4 





হইল, যেন চন্দ্রমা চক্ট্রিকা প্রতিসংহরণ 
পূর্বক স্বলত্ত সূর্যের ম্যায় উদয় হইলেন। 
এইরূপ কুদ্ধ হইয়া দাশরথি রাসচন্তর 
লক্ষষণকে বলিতে আরম্ত,করিলেন, লক্ষ্মণ ! 
সর্ব-ভূতাত। ধর্ম নিশ্চয়ই আমায় অবজ্ঞা 
করিতেছেন) রাঁজনন্দনূ! আমার দয়ালুতা 
ও শাস্তভাব দর্শনে একান্ত-ম্বছুবোধে হেয়- 
জ্ঞান করিয়াই ধর্ম আমায়' উপেক্ষা করিতে- 
ছেন। দেখ, আমি স্বধর্ম্নকে প্রধান করিয়াই 
রাজ্য এবং শোকাঁতুরা জননীকে পরিত্যাগ 
পূর্ববক এই দণগুক-বনে প্রবেশ করিয়াছি) 
সজ্জনানুমোদিত ধর্্মপথের অনুবন্তী হই- 


যাই পিতৃবাক্য পালন করিতেছি; কিন্তু কি, 


আশ্চর্য্য ! মহাবন-মধ্যে হ্রিয়মাণা সীতাকে 
ধর্ম রক্ষা করিলেন না! সৌমিত্রে! ধর্মই 
যে ব্যক্তির সারসর্ধবসন্ব, তাহার যখন ধর্মসেতু 
ভগ্ন হয়, তখন সে হৃতরাং খিল্নমনা হইয়া] 
নাস্তিক হইয়! উঠে। লক্ষ্মণ! সীতাই যখন 
ভক্ষিত। বা হৃতা হইলেন, তখন দেবতার! 
অর কোন্‌ কার্য্য দ্বারা আমার ইফপাধন 
করিবেন! লক্ষণ! শৌধ্যশালী ভূত-ভাবন 
ভগবান ভবাঁনীপতি দেবাদিদেব মহাদেবও 
যদি নিরতিশয় ভূতান্ুকম্পা নিবন্ধন তুফীস্তাঁব 
অবলম্বন করিয়! থাকেন,তাহা! হইলে সকল 
প্রাণই তীাহাকেও অজ্ঞানবশত অবজ্ঞ! করিয়। 
থাকে । আমি মৃছু-্বভাব, লোকের হছিত- 
] | সাধনে সর্বদা দিযুক্ত এবং জিতেক্্িয়) আমি 

'] মকলকেই ক্ৃপা-দৃষ্টিতে অবলোকন করিয়। 
| থাকি; নিশ্চয়ই সেই কারণে দেবগণ আমায় 


1] বীধ্যহীন ও অকর্ণয জান করিয্াছেন। দেখ, 


লক্ষাণ! সর্বত্র অজ্ঞানভাবশতই গুণ সমু- 
দায় আমাতে দোষ হইয়া উঠিযাছে! ইছাতে 


এক্ষণে ভ্রিলোকের অমঙ্গলই হইবে | সৌম্য! 
বে সেই তপস্থিনী সীড়াক্কে হরণ কি ভক্ষণ 


করিয়াছে, যদি তাহাক দেখিতে পাই, 
তাহা হইলেই ভ্রিলোকের মঙ্গল; লক্ষাণ! 
যদি সীতা জীবিত থাকেন, তাহা হইলেই 


লোকের কৃশল) আর যদি তাহার নাশ 


হইয়া! থাকে, তাহা হইলে নিশ্চয়ই জানিবে, 
অখিল ত্রদ্মাগডও বিনষ্ট হইয়াছে। রাজ- 


কুমার! অদ্য আমার হস্তে কিযক্ষ, কি 
গন্ধরর্ষ, কি পিশাচ, কি রাক্ষস, কি কিন্র, 


*কি মনুষ্য, কেহই নিষ্কৃতি পাইবেন দেখ, 


লক্ষ্মণ ! আজি আমি নিশিত শরনিকর দ্বার! 
আকাশমগুল পরিপূর্ণ করিতেছি; আজি 
আমি ব্রিলোকের গতিবিধি রোধ করিব; 
ভ্রিলোক ধ্বংস করিব। আজি গ্রহগণ কুদ্ধ, 
নিশাকর নিবারিত, অনল অনিল ও দিবাকরের 
তেজ বিলুপ্ত, ত্রিজগৎ অন্ধকারে আচ্ছন্ন, 
শৈলাগ্র বিচুর্ণিত, জলাশয় শুষ্যমাণ, বৃক্ষ 
লতা ও গুল্স বিধ্বস্ত এবং সাগর শোষিত | 
হইবে। সৌমিত্রে! আমি মানুষ; কিন্ত 
আঁজি আমি সীতার জন্য অনলশিখা-সদৃশ 
সায়ক-সমূহ দ্বার! অতিমানুষদিগকেও ব্যৃতি- 
ব্যস্ত করিব। লক্ষাণ ! যদি দেবগণ কুশলে 
কূুশলে আমার সীভাকে প্রদান ন1 করেন, 
তাছা হইলে এই মুহূর্তেই তাহার! আফার, | 
পরাক্রম দর্শন করিবেন। সৌমিত্রে! আকাশে: 
যে জমস্ত ভৃত বাস করেন, আমার শরাসন- 
নিক্ষিপ্ত মরলগামী সায়ক. দ্বারা তাছারা 














১৫৮ 


সকলেই এখনই বিনষ্ট হইবেন। জানকীর জন্য 
আজি আমি আকর্ণ-বিমুক্ত দুর্ধর্ষ শরনিকর 
দ্বারা জীবুলোক পিশাচশুন্য ও রাক্ষসশূন্য 
করিব। আঙি দেবগণ আমার রোষ-নিক্ষিণ্ত 
শাণিতাগ্র হদৃরপাতী শিলীমুখ-সমূহের বল 
সন্দর্শন করিবেন। লক্গবণ ! আমার পরাক্রম 
দেখ; আজি আমার ক্রোধে কি দেব, কি 
গন্ধবর্ব, কি যক্ষ, কি রাক্ষ) কেহই জীবিত 
থাকিবে না। অতিত্তুদ্ধ অস্তকের ন্যায়, আজি 
আমি প্রলয়াগ্নি-সমম্পর্শ সায়ক-সমূহ দ্বার! 
জগতের স্থিতি লোপ করিব । মৃত্যু, যম,কাল 
এবং বিধাতার ন্যায় আজি আমি রাক্ষসকুল 















সমূহের সৃষ্টি করিয়াছেন, আজি আমি 
তাকেও সংহার করিতে ক্রটি করিব না। 
লক্ষ্মণ! ঘোর দাবাগ্নি যেমন পর্ববতকে প্রদী- 
পিত করে, সীতা-হরণ-জন্য বিপুল শোকও 
দেইরূপ আজি আমাকে প্রদীপিত করি- 
তেছে। অদ্য হঠাৎ আমার যেরূপ ক্রোধ 
উপস্থিত হইতেছে, তাহাতে আজি আমি 
নিশ্চয়ই শরসমূহ দ্বারা সমুদায় জগৎ সংহার 
করিব। আজি যদি ভ্রিদশগণ হৃতা জান- 
কীকে আমায় সহজে গ্রদান না করেন, তাঙা। 
হইলে আজি ব্রিলোক যুদ্ধে আমার পরাক্রম 
দর্শন করিবে । আজি প্রদীপ্তমুখ পন্নগের 
ন্যায় মদীয় শরনিকর দ্বারা খণ্ড খণ্ড হইয়। 
লোক সকল দলে দলে নিপতিত হইবে। 
লক্ষাণ! আমি যেরূপ ক্ুদ্ধ হইয়া এই শরা- 
সন সন্ধান করিয়াছি, তাহাতে তুমি অবি- 
লন্েই দেখিতে পাইবে, জগৎ রাক্ষস-শূন্য 





















রামায়ণ। 


ংহার করিব। অধিক কি, যিনি রাক্ষস- 





হুইয়াছে। লক্ষ্মণ! আমি এই অবযানন! 
কোনক্রমেই সহ করিতে সমর্থ হইতেছি ন1; 
অখিল ব্রহ্মা, এবং যিনি এই ত্রহ্ধাণ্ড স্থস্তি 
করিয়াছেন, তীহাঁচুকও আজি আমি সংহার 
করিব। | | 

লক্ষাণ! আমি যুদি আজি স্থরূপা সহ- | 
ধর্দিণী প্রিয়তম! ভা্য্যাকে দেখিতে না পাই, 
তাহা হইলে যক্ষ, গন্ধবর্, মনুষ্য ও রাক্ষস- 
গণের সহিত এই শৈল নিখিল জগৎ আজি 
আমি বিপর্ধ্যস্ত করিব। 


সপ্ততিতম সর্গ। 





লক্মণ-বাক্য। 

রামচন্দ্র সীতা-হরণ-জন্য শোকে কাতর 
হইয়! এ প্রকার বলিতে লাগিলেন; তিনি 
সাক্ষাৎ সম্বর্ভক অনলের ন্যায় জগৎ ধ্বংস 
করিতে উদ্যুক্ত হইলেন, এবং দক্ষ-যজ্ে যর 
পশু-দংহননেচ্ছু ক্রুদ্ধ রুদ্রদেবের ন্যাঁয় বার 
বার জ্যাযুক্ত শরামন আস্ফালন ও ঘনঘন 
দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিলেন । 

লক্ষ্মণ রামচক্দ্রের তাদৃশ অদৃষট-পূর্বব কোপ 
সন্দর্শন করিয়া কৃতাঞ্জলিপুটে শু মুখে 
তীহাকে বলিতে আরম্ভ করিলেন, আধ্য ! 
আপনি চিরকালই শান্ত, দাস্ত ও সর্ব্ব- 
প্রাণীর হিতসাধনে নিরত ; অতএব, এক্ষণে: 
শোকের বশবর্তা হইয়! নিজ প্বভাব পরিত্যাগ 
করা, আপনকাঁর উচিত হইতেছে না। চন্দ্রে 
লক্ষ্মী, সূর্ধ্যে প্রতা, অনিলে গতি, আর পৃথি- 
বীতে ক্ষম। যেরূপ নিয়ত বর্তৃমান; মেইরূপ 









! আপনাতেও অবিচ্ছিন্ন যশঃ-পরম্পরা নিয়ত 
| বর্তমান রহিয়াছে। আমি শশিনিভাননা 
| জনক-নন্দিনী বৈদেহী সীতাকে হিত বাঁক্যই 
বলিয়াছিলাম; কিন্তু তিনি কোনক্রমেই 
তাহা গ্রা্থ করেন নাই) প্রত্যুত ক্রুদ্ধ হইয়! 
আমাকে অযোগ্য নিষ্ঠুর বাক্য বলিয়াছিলেন। 
তাহার সেরূপ বাক্যের' প্রত্যুত্তর করিতে 
আমার কোন রূপেই সামর্থ্য হয় নাই । আর্য্য! 
[ সীত। যাও যাও বলিয়। বারংবার আদেশ করা- 
তেই আমি অগত্য। তীহাকে উপেক্ষ। করিয়। 
আপনকার নিকটে গমন করিয়াছিলাম ! 
আধ্য ! জানি না, কাহার এই অস্ত্রশস্ত্র 
পরিপূর্ণ সপরিচ্ছদ সাংগ্রামিক রথ কি জন্য 
কে ভগ্ন করিয়াছে! আধ্য! দেখিতেছি, 


বিন্দুতে সিক্ত হইয়াছে ; ইহাতেই অনুমান 
হইতেছে, এই স্থানে ভয়ানক যুদ্ধ হইয়! 
গিয়াছে ; কিন্তু অধিক সৈন্য যে এই স্থান 
হইতে চলিয়! গিয়াছে, এরূপ পদ-চিত্ন 
দেখিতেছি ন1; স্থতরাৎ নিশ্চয়ই বোধ হুই- 
তেছে, ছুই একজন পরম্পর পরাক্রম প্রকাশ 
করিয়াছিল । অতএব একফের অপরাধে 
ভ্রিলোক উৎসাদন কর! আপনকার কর্তব্য 
| হয় না। রাঁজগণ স্বভাবতই মৃছু্বভাব ও 
শান্তপ্রকৃতি ) তাহার! যুক্তি-অনুসারেই যথা- 
সময়ে দণগুবিধান করিয়। থাঁকেন। আর্ধ্য। 
কেবল বন আর পর্বত নকল লইয়৷ রাজত্ব 
হয় না; অতএব সর্ব-্রাণি-বিনাশ-রূপ 
| দগুবিধান করা কোনক্রমেই আপনকার 

কর্তব্য হইতেছে ন। 





অরদ্যকাণ্ড। 


| হস্তে উদ্যোগ সহকারে তাহারই অন্বেষণ 


এই স্থান রথ-চক্রে খণ্ডিত এবং কুধির- 


১৫৯ 






আর্ধ্য! আপনি যখন শরণ-প্রার্থী সর্বব- 
ভূতের শরণ্য, তখন কে আপনকার এই জায়া- 
বিয়োগে ছুঃখিত না. হইবে ! যজ্ঞে দীক্ষিত 
সাধুগণ যেমন যজমাঁনের্‌ অনিষ্ট করেন না) 
নদী, সাগর, পর্ধবত, কি দেব, গন্ধর্্ব বা 
দানবগণও সেইরূপ আপনকার বিশ্রিয়াচরণ 
করিবে না। মহাবীর! যে আপনকার সীতাকে 
হরণ করিয়াছে,আমাকে সঙ্গে লইয়া! শরাসন 












করা আপনকার উচিত হইতেছে ।...আর্ধ্য! 
আনন আমর! সমস্ত সাগর, পর্বত, বন, 
বিবিধাকার গুহা, বিল এবং সরোবর, লমস্তই 
ন্ন-তন্ন করিয়া অন্বেষণ করিয়া দেখি। ষে 
পর্য্যন্ত আপনকার ভার্ধ্যাপহারীকে প্রাপ্ত 
হওয়। না যাইবে, সে পধ্যন্ত আমর! ইতস্তত 
দেব, দানব এবং যক্ষদিগেরও অনুসন্ধান 
করিব । কোশলরাজ! দেবেশ্বরগণ যদি একা- 
স্তই সেই পাপিষ্ঠকে প্রদর্শন না করেন, তাহা! 
হইলেই তখন কালোচিত অনুষ্ঠান করিবেন। 
উপস্থিত বিষয়ে ধর্ম্মানুসারে যাহা! কর্তব্য, 
অগ্রে সর্ব-লোকের প্রতি অনুকম্প! প্রদর্শন 
পুর্ববক আনুপূর্বিবিক সেইরূপই আচরণ করুন; 
পশ্দাৎ নারাচ-নিকর দ্বারা রাক্ষস-কুলের 
সহিত সমস্ত জগৎ উৎসন্ন করিবেন । , 

মহাবাহো! ! সাম ও বিনয়াদি উপায় 
দ্বারা আপনি যদি আপনকার প্রিয়া জাল- 
কীকে প্রাপ্ত না হয়েন, তাহা হইলেই মহেন্দ্র- | 
বস্ত-সদূশ উৎকৃষ্ট শরনিকর দ্বারা 'মিলো 
ধ্বংস কাঁরবেন। ূ 




















১৩০ 





একমপ্ততিতম সর্গ। 


স্যার পা 


রামান্থনয় | 

মহাবীর লক্ষষণের এই সমস্ত বাক্য শ্রবণ 
পূর্বক রামচন্দ্র যুক্তিযুক্ত বোধে তাহা গ্রহণ 
করিয়া বিবিধ বন অনুসন্ধান করিতে প্রবৃত 
হুইলেন। লক্ষণ কক্ষে তরবারি বন্ধন ও ধনু- 
বর্বাণ ধারণ পূর্বক উদ্যতায়ুধ হইয়! শোকা- 
তুর অগ্রুজের পম্চাৎ পশ্চাৎ গমন করিতে 
লাগিলেন। 

অনন্তর লক্ষ্মণ রাঁমচন্দ্রকে ক্ষুধা ও পিপা- 


সমাকুল, সীত।-হরণ-জন্য দুঃখে অভিভূত 
একান্ত-কাতর ও ব্যথিতান্তঃকরণ এবং, দৃষ্টি- 
বিষ সর্পের ন্যায় ভয়ঙ্কর দেখিয়! পুনর্বার 
যুক্তিযুক্ত তথ্য-বাক্যে বলিতে লাগিলেন, 
মহাবাহো ! আশ্বস্ত হউন; আপদ্‌ সকল 
প্রাণীকেই অনলের ন্যায় স্পর্শ করে; কিন্ত 
পরক্ষণেই আবার অপগত হইয়া থাকে। 
কাকুৎস্থ! এই উপস্থিত ছুঃখ যদি আপন- 
কার ন্যায় মহাত্মা সহ না করেন, তাহা 
হইলে অল্গ-প্রাণ সামান্য মনুষ্য কি করিয়া 
সহ্‌ করিবে! নরব্যাত্র! আপনি যদি জুদ্ধ হইয়া 
তেজে ভ্রিলোক 'দপ্ধ করেন; তাহা হইলে 
প্রজাগণ কাতর হুইয়৷ আর কাহার শরণা- 
পঙ্গ হইবে !--কোথায় শাস্তি লাত করিবে! 
আধ্য!.নৃছষের তনয় যষাতি স্বীয় সতকর্পা- 
পরম্পরায় শন্র-নাুজ্য লাভ করিয়াছিলেন; 
|. কিন্ত ছুর্নীতি-নিবন্ধন তিনিও পশ্চাৎ পৃথিবী- 








সায় পরিশ্রীস্ত, ক্রোধে বিলাপে ও শোকে 








রামায়ণ। 


তলে পতিত হয়েন। মহর্ষি বশিষ্ঠ,যিনি আমা 
দিগের কুল-পুরোহিত, ভাহার ওরে এক 
শত তপঃপরায়ণ পুত্র জন্মিয়াছিলেন; কিস্তু 
পম্চাৎ সকলেই ,বিনষ্ট হয়েন। নরব্যান্্ ! 
শুনিতে পাওয়া যায়, ইন্রাদি দেবলোকেরও 
ক্ষয়োদয় আছে; অতএব আপনকার ন্যায় 
মহাত্মার ঈদূশ শোক করা কোনক্রমেই 
উচিত হইতেছে না। দেব! জানকী যদি 
যথার্থই নিরুদ্দেশ বা নিহত হইয়া! থাকেন, 
তথাপি ইতর-সাধারণ জনের ন্যায় শোকে 
অভিভূত হওয়া আপনকার কর্তব্য হয় না। 
ধাহারা আপনকার ন্যায় নিয়ত-তত্দ শা ) 
তাহারা কখনই শোক করেন না; অতি 
মহাবিপদেও তাহারা বিবেচনা পূর্ববক ইতি- 


ৃ কর্তব্যতা-নিরূপণ করিয়া থাকেন। মহাবীর ! 


ধাহার! গুণ-দোষ বিবেচন! ন! করিয়। কেবল 
আগ্রহ সহকারে কার্ধ্যে প্রবৃত্ত হয়েন, পরি- 
গামে কখনই তাহাদিগের সেই কার্য্যের শুভ 
ফল উৎপন্ন হয় না। আর্য! আমি আপ- 
নাকে ম্মরণ করাইয়! দ্রিতেছি মাত্র; উপদেশ 
প্রদান করিতেছি না; সাক্ষাৎ বৃহস্পীতির 
ন্যায় বুদ্ধি-সম্পন্ম হইলেও আপনাকে উপ- 
দেশ প্রদান করে, এরূপ যোগ্যতা কাহারে! 
নাই। আপনকার বুদ্ধি ত্রিলোকের অগম্য ; | 
তবে শোকে এইরূপ প্রন্থণ্ত হইয়াছে বলি- 
যাই আমি উহা! প্রবোধিত করিয়া দিতেছি, 
মাত্র। 

রঘুত্রেষ্ঠ ! আপনি নিজেয় দিব্য ও মানু- 
ধিক অন্ত্রশস্ত্র ও পরাক্রষ পর্যযালোচন! করিয়া | 
শক্রনাশ-বিষয়ে যত্ববান হউন | পুরুষজরষ্ঠ ! 

















অরণ্যকাণ্ড। ১৬১ 





আপনকার সর্ববলোঁক সংহার করিবার প্রয়ো- | যেমন বায়ুবেগে কম্পিত হয় না) আপনকার 
জন কি? যেপাপিষ্ঠ আপনকার শত্রু, কেবল | ন্যায় ধীশক্তি-সম্পন্ন মহাত্না মহাপুরুষগণও 
তাহারই অনুসন্ধান করিয়! তাহাকেই বিনাশ | সেইরূপ মনোব্যথায় বিচলিত হয়েন না। 


করা আপনকার কর্তৃব্য হইতেছে | লক্ষণের ঈদৃশ বাক্য শ্রবণ পূর্ব্বর রাম- 
চন্দ্র ভীষণ সশর মহাশরাসন ধারণ করিয়া 

দিতি সর্থ। সন্দিহান চিত্তে ভীহার, স্মভিব্যাহারে পুন- 

করবার অনুসন্ধীন করিতে লাগিলেন । কিয়" 

পু জটাযপন। )+ ক্ষণ পরে তাহারা ভূপতিত, পর্ববত-শুঙ্গাকার, 


মহাত্মা লক্ষাণ এইরূপ যুক্তি-সঙ্গত সার- ; রুধিরাত্র-কলেবর; ছিন্নপক্ষ, পক্ষিরাজ জটা- 
গর্ভ বাক্য রলিলে সারগ্রাহী মহাবাহু রাম- | যুকে দেখিতে পাইলেন । পর্ববতাকার সেই 
চন্দ্র তাহা গ্রহণ করিলেন। তখন তিনি | পক্ষীকে দর্শন করিয়াই রামচন্দ্র 'স্রমণকে 
নিতান্ত-বর্দিত নিজ ক্রোধ সংযমন পূর্ববক ; কহিলেন, লক্ষণ! এই রাক্ষসই বিদেহ-নন্দিনী 
বিচিত্র শরাসনে দেহ-ভার রক্ষা করিয়া লক্ষ- [-সীতাঁকে তক্ষণ করিয়াছে, সন্দেহ নাই। 
ণকে কহিলেন, নরব্যাত্্র! এক্ষণে করি কি!" স্প্উই দৃষ ইইতেছে, এই রাক্ষস পক্ষিরূপ 
কোথায়ই বা গমন করি! লক্ষ্মণ! আমি | ধারণ করিয়া কাননমধ্যে পরিভ্রমণ করে; 
কি উপায়ে সেই স্থরন্থৃতা-সদৃশী সীতার দর্শন | এক্ষণে বিশাঁলাক্ষী সীতাকে ভক্ষণ করিয়া 
লাভ করিব ! স্থখে শয়ন করিয়া আছে । লক্ষণ! সহত্র- 

ধর্্ম-পরায়ণ রামচন্দ্র দুঃখে কাতর হইয়া | লোচন কুদ্ধ হইয়া যেমন বন্ত দ্বার! মহাপর্ববত 
এই প্রকার বলিতেছেন দেখিয়া লক্ষ্মণ | চূর্ণ করিয়াছিলেম, আমিও তেমনি প্রজ্থলি- 
তাহাকে পুনর্ববার আশ্বাস প্রদান পূর্ববক ; তাঁগ্র সরলপাঁতী শরনিকর হ্বারা অবিলম্ঘেই 
বলিতে আরম্ত করিলেন, আঁর্ধ্য ! পুনর্ববার ; ইহাকে সংহার করিব । 
এই জনস্থান সুষ্ষমানুসূন্মমরূপে অন্বেষণ করা এই ক্রথা বলিয়াই রামচন্্র কুদধ হইয়া 
আপনকার কর্তব্য হইতেছে । জনম্থান বু । শরাসনে শর সন্ধান পূর্বক অধীর-প- বিক্ষেপে 
রাক্ষসে সমাকীর্ণ ; নানা প্রাণী ইহাতে বাস | গ্নেদিনী কম্পিত করিয়া পক্ষীর নিকট ধাবিত 
করে । এই স্থানে বিবিধ গিরিছুর্গ ও শিলা- | হইলেন। তখন একান্ত-কাতর পক্ষিরাজ 
চ্ছাদিত নির্ঝর, বিবিধ দ্রমলতায় সমাচ্ছন্ন | জটায়ু, মুখ দ্বার! রুধির বমন করিতে করিতে 
বিবিধাকার গুহ! এবং কিন্নর ও গন্ধরর্বগণের | বিক্লুব বচনে ক্রুদ্ধ রামচন্দ্রকে কহিলেন, রাম ! 
আলয় আছে ; উদ্যোগী হুইয়া আমাকে | _-রাম!__রাজকুমার! তুমি ওষধির ন্যায় বন- 
| | সমভিব্যাহারে লইয়া দেই সকল অন্বেষণ | মধ্যে ধাঁহার অন্বেষণ করিতেছ,ছুরাত্ রাবণ 
] | করা আপনকার উচিত হুইতেছে। পর্বত | ৫সই সীতা, এবং আমার প্রাণ উদ্য়ই হরণ 


পিসী 





8১ 





্- 


১৬২. 


করিয়াছে। রাখব! তুমি এবং লক্ষণ নিকটে 
না থাকায়, বলঝান রাক্ষল যখন সীতাঁকে 
হরণ করিয়! লইয়! যায়, তখন আমি দেখিতে 
পাইয়াছিলাম। বৎস! দেখিয়াই আমি 
সীতার নিকটে উপস্থিত হইলাম ; এবং রণে 
রথ ভগ্ন করিয়া রাঁধণচকও ভূমিতলে পাতিত 
করিয়াছিলাঁগ। এ দেখ তাহার ধনু ভগ্ন ও 
ছত্র চুর্ণীকৃত হইয়াছে | রাম ! আমি তাহার 
এই যুদ্ধ-রথ ভগ্ন করিয়াছি। পক্ষ তুণ্ড ও নখ 
দ্বারা অতি ভীষণ ভাঁবে তাহার গাত্র ক্ষত- 
বিচ্ষতকরিয়। আমি এই স্থানে বারংবার নিষুদ্ধ 
করিয়াছিলাম। কিন্তু আমি বৃদ্ধ; স্থৃতরাং 
অবশেষে শ্রান্ত ও্লান্ত হইয়৷ পড়িলাম; তখন, 
রাঁবণ আমার পক্ষদ্বয় ছেদন করিয়া বৈদেহীকে 
ক্রোড়ে লইয়া আক্াশ-পথে উশ্থিত হইল! 
সীতাকে রক্ষা করিতে থিয়া আমি নিযুদ্ধে 
রাবণের হস্তে দিহত হইয়াছি! পূর্য্বেই 
আমায় রাঁক্ষপে বিনাশ করিয়াছে, অতএব 
আর ধিনীশ কর! তোমার উচিত হয় না। 
গৃপ্ররাজ জটায়ু এইরূপ কহিলে, রামচন্দ্র 
ও লক্ষণ তাহাকে চিনিতে পারিয়। আলিঙ্গন 
পূর্ববক ক্রন্দন করিতে লীগিলেম। জটায়ু 
একাকী একায়ন€ও ছুর্গম পথে পতিত হইয়া 
অতীব কষ্টে নিশ্বাস গ্রহণ করিতেছেন দেখিয়া 
রামচ্জ্্র দুঃখিত হয়৷ লক্ষমণকে কহিলেন, 
সৌমিত্রে! আমার ফি অলঙ্গমীই উপস্থিত! 
দেখ, রাজ্যমাঁশ এবং বনে বাঁ হইল; পিতা 
বর্ারোহণ করিলেন ; সীতা অপহৃতা হই- 
লেন; এবং"পিতৃকল্প এই পক্ষিরাজও নিহত 


|" ১ যে পথে একজন মাত্র টলিত্তে গারে। 


রামায়ণ। 


হইলেন! আমার এতদুর অলন্মনী। এতদূর 
ছুর্ভাগ্য যে, ইহা সর্ববদাহক অগ্নিকেও দগ্ধ 
করিতে পারে ! আমি যদি জলের জন্য লবণ- 
সাগরেও গমন করি; নিশ্যয়ই সেই নদনদী- 
পতি সাগরও আমাকে দর্শন করিয়াই শুষ্ক 
হইবেন ! চরাচর ত্রন্মান্ডে আম! অপেক্ষা হত- 
ভাগ্য আর দ্বিতীয় নাই! আমি মহতী ব্যসন- 
বাগুরায় বিজড়িত হইয়াছি ! আঁমারই ভাগ্য- 
বিপর্ধ্যয়বশত আমার পিতার সখ! এই বৃদ্ধ 
পক্ষিরাজও নিহত হুইয়৷ ভূমিতে শয়ন 
করিয়। রহিয়াছেন! 
রামচন্দ্র এই প্রকার বলিয়া লক্ষমণ সমভি- 
ব্যাহারে পিতৃন্সেহ প্রদর্শন পুর্ববক হস্ত দ্বারা 
*পক্ষিরীজের গান্র স্পর্শ করিতে লাগিলেন । 


ত্রিসগ্ততিতম সর্গ। 


জটায়ুসংস্কার। 

উগ্রকম্্ী রাবণ কর্তৃক পক্ষিরাজ জটায়ু 
ভূমিতে নিপাতিত হইয়াছেন দেঁখিয়! রামচন্দ্র, 
বন্ধুবত্পল লক্ষমণকে কছিলৈন, সৌমিত্রে ! 
আমারই কার্ধ্য সাধনের জন্য চেষ্টা করিয়া এই | 
বিহঙ্গমরাজ যুদ্ধে রাক্ষসের হস্তে নিহত হইয়া 
ছুস্তযজ প্রাণ পত্বিত্যাগ করিতেছেন, সনে 
নাই! ইহীর জীবম 'শৈষ হইয়াছে) ইনি 
অতিকক্টে প্রাণ ধারণ করিতেছেন ! দেখি 
তেছি, ইমি নিতান্ত কাঁতর হইয়া পড়ি- 
ধনাছেন; ইহীর স্বর রহিত, এবং শরীয় অবগন্প 


| হইয়া আজিতেছে; ইনি ঘনঘন নিশ্বাস ত্যাঙ্গ ! 





























করিতেছেন ! অতএব, যতক্ষণ ইহার চৈতন্য 
| আছে, এবং যতক্ষণ ইহার কথা কহিবার 
সামর্থ্য আছে, তাহার মধ্যেই ইহাকে সীতা 
ও রাক্ষনরাজের বার্তা! জিজ্ঞাসা করি। 
রামচন্দ্র এইরূপ বলিয়ী। গৃত্বরাঁজকে কহি- 
লেন, জটায়ে৷! যদি আপনকার আর কথা 
 কহিবার সাঁমর্ঘ্য থাকে, উহা হইলে সীতার 
বার্তা এবং নিজের বধবৃত্বস্ত বিশেষরূপে 
বলুন; আপনকার মঙ্গল হউক ; আমি মনে 
করিয়াছি, আপনকার ক্ষত শরীর সুস্থ করিয়। 
গমন করিব ; পক্ষিরাঁজ! আপনি সহত্র বৎ- 
সর জীবিত থাকুন। রাবণ কি কারণে সীতাঁকে 
হরণ করিল; আমি তাহার কি অপকার 


প্রিয়ার দর্শন পাইল ?' নিষ্ঠুর 'রাক্ষদ যখন 
হরণ করে, তখন সীতার সেই চন্দ্র-প্রতিম 
মনোহর মুখমগুলেরই বা কিরূপ স্ত্রী হইয়া- 
ছিল? সেই রাঁক্ষসের রূপ, বীর্য ও কর্মই 
বা কি প্রকার? তাত! তাহার ভবনই বা 
কোথায় ? আমি জানিতে ইচ্ছা করিতেছি; 
আপনি অনুগ্রহ পূর্বক এই সমস্ত বলুন। সেই 
রাবণ এই ধিচিত্র-কানন-সম্পন্ন বহুবৃক্ষ-সমা- 
কুল দণ্ডকবনেই ব1কি নিমিত্ত আগমন করিয়া- 
ছিল? 

দীনায্স! পরমাতুর জ্রটায়ু, অরিন্দম রাম" 
| চন্জ্রকে বিলাপ করিতে দেখিয়া! তিক 
উপবেশন করিলেন; এবং কথিত আশ্বস্ত 
| হইয়া অষ্পঞ্ট বাক্যে কহিলেন, রাম ! বল- 














অরণ্যকাওড। 


করিয়াছি; কোন্‌ স্থানেই বা রাবণ আমার ' 


| বান রাক্ষনরাজ রাবণ মায়াবলে ঘোরতর 
] বাচ্য। ও দুর্দিন উপস্থাপিভ করিকা সীতাকে । 


াশিপীপিশশাশ্ীি 


১৬৩ 


হরণ করিয়াছে! আমি যুদ্ধে পরিশ্রাস্ত হইলে 
নিশাচর আমার পক্ষদ্বয় ছেীন করিয়া! সীতাকে 
লইয়৷ দক্ষিণাভিমুখে প্রস্থান করিয়াছে ! 
রাঘব! আমার প্রাণবায়ু রুদ্ধ এবংদৃষ্টি ভ্রামিত 
হইতেছে! আমি এক্ষণে এই সকল বৃক্ষ 
সবর্ময় দর্শন করিতেছি রাম! রাবণ যে 
মুহূর্তে জানকীকে হরণ করিয়াছে, সে মুহুর্তে 
ধনসম্পন্তি অপহৃত হইলে, ধনস্বামী সত্বরই 
উহা পুনঃপ্রাপ্ত হাঁয়েন, এবং অপহ্র্তা৪ ধৃত 
ও বিন হইয়া থাকে । রাবণ জানিতে পারে 
নাই যে, উহ বিন্দ-নামক মুহূর্ত ।২বড়িশ 
গলাধঃকরণ করিয়া মতস্যের ন্যায়, রারণ 


আর অধিক দিন জীবিত থাকিবে না। অত- 


এব রাজপুত্র! ছুঃখ বা শোক করিও না। 
রাম! তুমি অবিলম্ষেই. রাঁবণকে সংগ্রামে 
হার করিয়া বৈদেহীর সহিত বিহার করিতে 
পারিবে । 
রামচন্দ্রকে এই কথা বলিতে রলিতে 
ুমূর্যু গৃত্বরাজের শরীর ভূপৃষ্ঠে নিপন্ভিত 
হুইল; তাহার মুখ হইতে সমাংস রুধির- 
ধার! শ্রাবিত হইতে লাগিল ! ভ্রিয়গাণ হীন; 
রল পক্ষিরাজ অতিকাতর হইয়া চতুর্দিকে 
স্থিরদৃষ্টি স্চালন পূর্বক পুনর্ববার কহিতে 
আরন্ত করিলেন, কিন্ত, « দক্ষিণদিকে সমুদ্র 
মধ্যস্থিত লঙ্কাদবীপের অধিপতি বিশ্রবার পুত্র 
ও কুরেরের সাক্ষাৎ ভাতা রাক্ষদরাজ-- 
এইমাত্র বলিয়!ই তিনি প্রাণ পরিত্যাগ করি- 


| লেন! রামচন্দ্র কৃতাঞ্জলিপুটে পুনঃপুন বলুন, | 


বলুন, বলিতে. লাগিলেন; কিন্ত প্রাণরায়ূ 
জটায়ুর দেছ ত্যাগ করিয়! প্রচ্ছান কৰি): 












 রামায়ণ। 





পক্ষিরাজ মৃত্তিকায় মস্তক নিক্ষেপ, কন্ধরা 
প্রসারণ এব্‌ং চরণ্দ্বয় বিস্তার করিয়! ধরণী- 
পৃষ্ঠে শয়ন করিলেন! 

পর্ববতোপম পক্ষিরাজ জটায়ু প্রাণত্যাগ 
করিয়া ভূতলে শয়ন হইলেন দেখিয়া রাঁম- 
চন্দ্র অসীম ছুঃপে 'কাতর হইয়া লক্ষমণকে 
কহিলেন, পৌমিত্রে! রাক্ষপাবাস এই দণ্ডকা- 
রণ্যে বন্থ বংসর বাদ করিয়া এই পক্ষী এই 
অরণ্যের সর্বত্রই বিচরণ করিয়াছেন। যিনি 
অনেক শত বগসর জীবিত ছিলেন ; ধাহাকে 
চিরজীঙ্লী-ঘলিলেই হয়, হায়! তিনিও আজি 
আমার নিমিত্ত নিহত হইয়! শয়ন করিলেন! 


অতএব কালকে অতিক্রম কর! যে দুঃসাধ্য, , 


তাহাতে আর সন্দেহ নাই! 
অভীষউ-হিতকাধ্য-সাঁধন-নিরত জটায়ুকে 
স্বৃত দর্শন করিয়! রামচন্দ্র নিতান্ত পরিশুক্ষ 
মুখে পুনর্ববার লক্ষমণকে কহিলেন, লক্ষ্মণ ! 
দেখ, এই উপকারী মহাবল পক্ষিরাজ দীতাকে 
রক্ষা করিতে গিয়া রাবণের হস্তে নিহত 
হইয়াছেন ! এই বিহঙ্গম-রাঁজ আমার জন্যই 
পিতৃ-পিতামহ-ক্রমাগত গৃথ্-রাজ্য পরিত্যাগ 
পূর্বক জীবন বিসর্জন করিলেন! সৌমিত্রে ! 
ধর্মাচারী আশ্রয়দাতা শূর এবং সাধু কল 
জাতিতেই দৃষ্ট হইয়া থাকেন; তির্ধ্য্‌ 
যোঘিতেও ঈদৃশ ,মহাত্মার অসপ্ভাব নাই। 
অবমার পিভার দখা এই ন্সেহময় পক্ষিরাজ 
আমার উপকার-সাধনে কৃত-প্রযত্ব হ্ইয়া 
আমার জন্যই পরাক্রম প্রকাশ করিয়।! স্বরণা- 
রোহণ করিলেন, সন্দেহ মাই! ্তীপুত্র-বিহীন 
ধর্মীত্ব। গৃথ্বরাজ. আমার কার্য্য-সাধনের 





নিমিত্তই এই মহাবন-মধ্যে কলেবর পরি- 
ত্যাগ করিলেন ! পরস্তপ ! আমার জন্যই এই 
পক্ষিরাজ জীবন হারাইলেন দেখিয়া আমার 
যেরূপ দুঃখ হইতেছে, সীতাহরণেও আমার 
সেরূপ ছুঃখ হয় নহি! শ্রীমান মহাধশা মহ]- 
রাজ দশরথ আমার যেরূপ পুজনীয় ও মান্য, 
এই পক্ষিরাজও ফেঁইরূপ। অতএব লক্ষণ ! 
শীঘ্র কান্ঠ আহর« কর; আমি মন্থন দ্বার! অগ্নি 
উৎপাদন করিতেছি; আমার কার্ধ্য-সাধনের 
জন্য নিধন-প্রাপ্ত এই পক্ষিরাজের আঁমি 
সৎকার করিব। সৌমিত্রে ! উগ্রকর্ধ্ণা রাক্ষি- 
সের হস্তে নিধন-প্রাণ্ড এই পক্ষিরাজকে 
চিতায় আরোহণ করাইয়া দাহ করিন্তে 
*হইবে। 

এই কথা বলিয়া:ধর্দদাত্া রামচন্জ্ বিহঙ্গ- 
রাঁজ জটায়ুকে সুসজ্জিত চিতায় আরোহণ 
করাইয়া যথাবিধি মন্ত্র পাঠ পূর্বক অগ্নিগ্রদান 
করিয়া দাহ করিলেন। অনন্তর লক্ষ্মণ সমভি- 
ব্যাহারে তিনি সত্বর জলাশয়ে গমন করিয়। 
অবগাহন পূর্বক উভয় ভ্রাতায় তর্পণ-ক্রিয়] 
সম্পাদন করিলেন। অবশেষে স্বগমাংস- 
চ্ছেদন পূর্বক পিণীরুৃত করিয়া মহাঁষশা 
রামচন্দ্র হরিদর্ণ-তৃণাচ্ছাদিত বনভূমিতে শকুন- 
দিগকে ভোজন করাইলেন। মৃত মানবের 
উদ্দেশে ত্রাক্ষণগণ যে মন্ত্র জপ করেন, রাম- |. 
চন্দ্র বিহ্গরাজ জটায়ুর ম্বর্গলাভের নিমিত্ত 
সেই মন্ত্রও জপ করিলেন। 

অনভ্তর নৃপনন্দন রাম-লক্ষমণ গোদাবরী 
নদীতে গমন করিরা গৃতবরাজ জটাম়ুর উদ্দেশে 
পুনর্ববার জলাঞ্জলি প্রদান করিলেন । 








অরণ্যকাণ্ড। 


১৬৫ 





গৃরাজ জটায়ু রণে নিজ জীবন সমর্পণ 
পুর্ববক যেরূপ অতি ছুষ্কর যশক্কর কার্ধ্য 
করিয়াছিলেন, মহর্ধি-কল্প রাষচন্দ্র কর্তৃক সৎ- 
কৃত হইয়া সেইরূপ অনুত্তম পবিত্র সদগতিও 
প্রাপ্ত হইলেন! এ 


চতুসপ্ততিতর্গ । 


কবন্ধাঙ্কব-গোচর। 

এই প্রকারে সেই গৃত্ররাজ জটায়ুকে 
জলগণ্ডষ দান করিয়া রামচন্দ্র ও লক্ষ্মণ উভয় 
ভ্রাতা মেঘসঙ্কাশ জনস্থানে প্রত্যাগমন করি- 
লেন। অনন্তর দিবাকর অন্তমিত হইলে 
তাহার। নিজ আশ্রম-মধ্যে প্রবিষ্ট হইলেন। 
পরদিন প্রত্যুষে মহাবল ভ্রাতৃদ্বয় রাম ও 
লক্ষণ গাত্রোথান পূর্বক জপ ও প্রাতঃকৃত্য 
' সমাধান করিয়। শুন্য জনস্থান পরিত্যাগ করি- 
লেন, এবং সীতার অন্বেষণ করিতে করিতে 
পশ্চিমাতিমুখে যাইতে লাগিলেন। ধনুঃশর 
ও*অসি ধারণ পৃর্ধবক পশ্চিম দিকে গমন 


করিতে করিতে ইক্ষাকু-নন্দন ভ্রাতৃত্ব এক. 


অক্ষু্ন পথ প্রাপ্ত হইলেন; এ পথে কিয়দুর 
গমন করিয়। তাহারা এক মহাবন দেখিতে 
পাইলেন । এ বন বহুতর গুলা বৃক্ষ ও লতা- 
জালে সমাচ্ছন্ন; এবং পর্ববতশ্রেণীর উন্নতি 
নিবদ্ধন তশ্মধ্যে সহজে প্রবেশ করা দুঃসাধ্য 
মহাঁবল রাম লক্ষণ, ভ্রুততর পদসঞ্চারে, 
ব্যাল ও সিংহগণের আবাস-স্থান এ অভিভয়- 
]। স্বর মহাবন অতিক্রম করিলেন। এইরূপে 


জনন্থান' হইতে তিন ক্রোশ বেগে অতিক্রম 
করিয়! অবশেষে তাহারা (কৌঞ্চালয় নামক 
গহন-বনঅধ্যে প্রবিউ হইলেন। এ বনের দৃশ্ট |. 
বিবিধাকার-মেঘরাঁজি-সদৃশ ; এবং উহ? যেন || 
সর্বত্রই উল্লাসিত হইয়। আছে। বছবিধ স্থদৃশ্টা 
রক্ষসমূহে সমাচ্ছন্ন এ ররনমধ্যে বিবিধ স্বগ- 
পক্ষিগণ ষঙ্কুল ভাবে বিচরণ ক্ষরিতেছে। | 
রাম-লক্ষমণ উভয় ভ্রাতা জানকীর অনুসন্ধান 
করিতে করিতে এ বনমধ্যে বিচরণ করিতে | 
প্ররন্ত হইলেন, এবং মধ্যে মধ্যে সীতা-হরণ- 
দুঃখে একাস্ত-কাঁতর হইয়া স্থানে স্থাঘে-উপ- 
বেশনও করিতে লাগিলেন। ইতিমধ্যে শীল- 


"বান সত্যবাদী বিশুদ্ধ-স্বভাঁব মহাতেজ। লঙ্গবণ, 


দীর্নচেতা ভ্রাতাকে কৃতাপ্লিপুটে কহিলেন, 
মহাবাহে।! আমার বাহু স্পন্দিত এবং মন 
উদ্বিগ্ন হইতেছে ; আমি বিপরীত লক্ষণ সকল | 
দর্শন করিতেছি, ও ভয়ানক দৃশ্য সকল দূ 
হইতেছে; অতএব মহাবীর ! আপনি মন 
স্থির করুন। এই সমস্ত লক্ষণ দ্বারা সুচিত 
হইতেছে, মহাসংগ্রাম আসন্ন-প্রায়। এই 
নিদারুণ বঞ্জুলনামক পক্ষীও আমাদিগের 
মহাবিপদ সুচন! করিয়া, দক্ষিণ ভাগে সত্বর 
উড়িয়া যাইতেছে । 

£॥ এই কথ! বলিতে বলিতে তাহারা 
দেখিতে পাইলেন, মহাভীষণ বিরৃতাকার 
অতিদীর্ঘ অতিস্থুল এক কবদ্ধ, পথ অবরোধ 
করিয়া অবস্থিতি করিতেছে । উন্ধার মস্তক 
নাই; প্রীবা নাই ; মুখ উদরে; এবং সর্বব- 
শরীর তীক্ষ লোমে আচ্ছন্ন'। ,কবন্ধ মহ!" 


পর্বতের ন্যায় উদ্গত। দেখিতে নীল মেঘের 














১৬৬ 





সদৃশ ভয়ঙ্করমূর্তি। উহার স্বরও মেঘ-গর্জজনের 
তুল্য ভীষণ । সে বক্ষ-স্থল-স্থাপিত বৃহদাকার 
অতিপিঙ্গলবর্ণ অতিষ্ফীত অতিবিস্তৃত অতি. 
দীর্ঘ একমাত্র চক্ষে অতি দূরদেশ পর্য্যন্ত 
দর্শন করিতেছে | ' তাহার দংষ্র! সকল স্কুল 
ও দীর্ঘ; বল অপত্থিসীম। সে যাহাকে সম্মুখে 
পায়, তাহান্তকই সংহার করে। তাঁহার শরীর 
প্রকাণ্ড; সে ভীষণাকার ভললুক ও মহামাতঙ্গ- 
দিগকেও ভক্ষণ করিয়া খাঁকে। এক-যোজন- 
বিস্তৃত ভয়ঙ্কর ভূজদয় বিস্তার করিয়া সে ছুই 
করে,ব্রমধ্য হইতে বিবিধ ম্বগপক্ষী এবং 
অনেফ সগ-যুখপতিকে আকর্ষণ করিতেছে । 


রামচন্দ্র ও লক্ষণ উভয়ে এক ক্রোশ, 


মাত্র অন্তরে ছিলেন; প্রকাণ্ড শরীর কবন্ধ 
স্থদীর্ঘ বাছু বিস্তার করিয়। উভয় ভ্রাতীকেই 
ধারণ করিল। ক্ষুধার্ত কবন্ধ, মহাবল বীর- 
দ্বয়কে বলপুর্ববক ধারণ করিয়া,যখন আক- 
ধণ করিতে লাগিল, তখন তীহাঁর! পরিঘ- 
সঙ্কাশ ছুই বাহু দেখিতে পাইলেন। মহা- 
গজের শুগু-সদৃশ সেই বাহুদ্বয় খরস্পর্শ রোম 
দ্বারা সমাকীর্ণ; উহ্বার নখ সকল শু ও 
দীর্ঘ। অতীব ভয়ঙ্কর সেই বাহ্দ্ধয় দেখিলে 
বোধ হয় ছেন পঞ্চমুখ ভূজঙ্গমদ্বম গ্রাস করিতে 
আমিতেছে। নু 

খড়গ ও ধনুর্ববাণ ধারী রাঁম লক্ষ্মণ উভয়ে 
অতিকষ্টে আকৃষ্ট হইয়া! এ কবন্ধের লঙ্গি- 
কটে উপনীত হইলেন ; কিন্তু ছুই বাহু দ্বার 
ধারণ করিয়াও কবন্ধ তীহাদিগকে মুখমধ্যে 
নিক্ষেপ করিতে সমর্থ হইল না; তাহার! 
নিজ বলেই স্তম্ভিত হইয়া রহিলেন।. . 








রামায়ণ । 





অনন্তর বিপুল-বানু দানবশ্রেষ্ঠ কবদ্ধ, 
ধনুর্ববাণ-ধারী মহাবীর ভ্রাতৃদ্বয়কে কহিল, 
তোমর! দুই জন কে, আমার ভক্ষণের জন্য 
এই ঘোর-বন-মধ্যে উপস্থিত হইয়াছ ? দেখি- 
তেছি তোমাদিগের স্বন্ধ বৃষভের 'স্ন্ধ-সদৃশ 
উন্নত; তোমরা মহাখড়গ ও শরাসন ধারণ 
করিতেছ। তোম]দিগের অভিলাষ কি, এবং 
তোমরা কি অটিপ্রায়ে এখানে আগমন করি- 
য়াছ, আমাকে বল? আমি ক্ষুধার্ভ হইয়। 
এই স্থানে অবস্থিতি করিতেছি; কে তোমর! 
আমার নিকট উপস্থিত হইলে ? 
দুরাত্বা কবন্ধের এইরূপ বাক্য শ্রবণ 
করিয়! রামচক্ নিতান্ত-শুক্ষ মুখে লক্ষাণকে 
কহিলেন, সৌমিত্রে! জামরা সত্যই এক 
বিপদ হইতে গুরুতর'দারুণ বিপদে উপস্থিত 
হইলাম! প্রিয়াকে ত প্রাপ্ত হইলাম না। 
প্রত্যুত প্রাণান্তকর বিপদে পতিত হইলাম ! 
লক্ষ্মণ! দৈব নকল প্রাণীর উপরেই প্রতুতা! 
করেন! দেখ সৌমিত্রে ! তুমি এবং আমিও 
বিপদে হুতজ্ঞান হইয়াঁছি ! পৃথিবীতে মহা- 
বীর বলবান শিক্ষিতান্ত্র মানবগণও দৈথের 
প্রতিকুলতাঁবশত বালুকা-সেতুর ন্যায় অব- 
সন্ন হইয়! থাকেন। 
দৃঢ় ও প্রতিহত বিক্রমশালী প্রতাপবান 


মহাযশ। দশরথ-নন্দন রামচন্দ্র এইকপ বলিতে 


বলিতে উদার-দর্শন সৌমিত্রির দিকে দৃষ্টি 
নিক্ষেপ করিয়া কবদ্ধের বাহুদ্ধয় ছেদন করি- 
ৰার মানস করিলেন। 












[1 অরণ্যকাও। ১৬1 | 


পঞ্চসপ্ততিতম সর্গ। 
কবন্ধ-বাক্য । 

রামচন্দ্র ও লক্ষ্মণ উভয় ভ্রাত। বাহু-পাঁশে 
বদ্ধ হইয়াও দণ্ডায়মান রহিলেন দেখিয়া কবন্ধ 
কহিল, ক্ষত্রিয়-প্রধান! তোমরা দুই জনে 
দণ্ডায়মান রহিলে কেন দদেখিতেছ, আমি 
ক্ষুধায় কাতর হইয়াছি; 'তোমরা আমার 
আহারের নিমিন্ত উপস্থিত হইয়াও নীরব 
রহিয়াছ কেন? 

বিক্রম-প্রকাশে কৃতনিশ্চয় লক্ষ্মণ কবন্ধের 
বাক্য শবণ করিয়া! শোকাভিপন্ন রামচন্দ্রকে 


কালোচিত বাক্যে কহিলেন, আর্ধ্য ! রাক্ষসা- রঃ 


ধম আঁপনীকে এবং আমাঁকে সত্বর আকর্ষণ 
করিতেছে! অতএব আন্ন, ছুই জনে ছুই 
অসি দ্বারা শীপ্রই ইহার ছুই বাহু ছেদন 
করিয়। ফেলি ; আর বিলম্বে প্রয়োজন নাই। 

অনস্তর দেশ-কালজ্ঞ রামচন্দ্র ও লক্ষ্মণ, 
ছুই জনে ছুই খড়গ দ্বারা কবন্ধের দুই বাছ 
স্বন্ধ দেশ পর্য্যন্ত ছেদ্ধন করিলেন। দক্ষিণ- 
পার্স্থ রামচন্দ্র দক্ষিণ বাহু, আর মহাবীর 
লক্ষমণ বাম বাহু নিরবশেষ করিয়া মহাবেগে 
ছেদন করিলেন।. বাহুদ্ধয় ছিপ্ন হইলে মহাঁ- 
কায় মহাম্থর কবন্ধ মেঘের ন্যায় আকাশ ও 
ভূমগ্ডল অনুনাদিত করিয়া পতিত হুইল; 
এবং ভুজচ্ছেদন-নিকদ্ধন সম্ভষট হইয়া রুধি- 
রাঁক্ত কলেবরে জিজ্ঞাসা করিল, মহাবীরদবয়! 
আপনারা ছুই জন কে? 

কবদ্ধ এই কথ! জিগ্ঞানঞকরিলে মহা- 

বল লক্ষণ লক্ষ উত্তর বিনে ইনি 











যান 





ইক্ষাকুবংশ- ধুরদ্ধর মহামশা রামচন্দ্র; স্থার রামচন্দ্র; আর 
আমি ইহার কনিষ্ঠ ভ্রাতা; আমার নাম 
লক্ষমণ। এই দেবপ্রভাব রামচন্দ্র বিজন বনে 
বাস করিতেছিলেন ; ইতিমধ্যে এক রাক্ষস 
ইহার ভার্ধ্যাকে অপহবণ'ঝরিয়াছে; ভীহাকে 
অন্বেষণ করিবার ্ [মরা এই স্থানে 
আগমন করিয়াছি | কবন্ধ | এক্ষণে জিজ্ঞাস! 
করি, তুমি কে? কি জন্যইবাবনে বাস 
করিতেছ? দেখিতেছি তোমার প্রদীপ্ত মুখ- 
মণ্ডল উদ্দর-স্থলে অবস্থাপিত এবং তোমার 
জঙ্ঘাছয় ভগ্র; তুমি দেখিতে অতীবস্ভস্র ; 
ইহাঁরই বা কারণ কি? 

লন্মমণের এই বাক্য শ্রবণে কবন্ধ ইন্দ্রের 
বাক্য স্মরণ পৃর্ববক পরম-প্রীত হইয়া উত্তর 
করিল, বীরবর রঘুনন্দন! আপনাদিগের আগ 
মনে আমি নিতান্ত পরিতুষ্ট হইয়াছি; আপ- 
নারা আমার ভাগ্যক্রমেই এস্থানে আগমন 
করিয়াছেন, এবং সৌভাগ্যক্রমেই আমার 
এই পরিঘ-তুল্য বাহুদ্বয় ছিন্ন হইয়াছে। 
এই আকৃতিতে আমার নিগেরও অত্যন্ত ঘ্বণা 
ও নির্ধেধেদ উপস্থিত হইয়াছিল। রথঘুনন্দন,! 
আমি ম্বৎপিণ্ডের ন্যায় হইয়! এক স্থানেই 
অবস্থিতি করিতেছিলাম; সকল প্রাপীই আমায় 
গা করিত! আমার আকার বিকৃত, আমি 
মাংস ভোজন করিয়া! জীবন ধারণ করিন্তা; 
জীবমাত্রেই আমাকে দর্শন করিয়। ভীত হইত। 
আমার ধাহুদ্ধয়ের মধ্যে যে কোন প্রাণী 
উপস্থিত হইত, আমি তাহাদের কাহাকেও 
পরিত্যাগ করিতাম না। ম্বগ, তললুক, মহিষ, 
শারদুল, মনুষ্য কি হস্ত, যে কহ উপস্থিত 





হট 





১৬৬৮ 


রামায়ণ। 





হইত, আমি এমনি হতভাগ্য যে, ক্ষুধায় 
কাতর হইয়]! সকলকেই ভক্ষণ করিতাম। 
কিন্তু এক্ষণে আমার অপেক্ষ! ধন্য আর 
কেহই নাই! বিষম বিপদগ্রস্ত হইয়া এবং 
এতকাল মহাশোফ্রে'কালযাপন করিয়া এত 
দিন পরে আমি আপনাদের দর্শন পাইলাম ! 
আপনারা রখুবংশাবতংস, কীর্ডিমান, মহা" 
বীর্য্য-সম্পন্ন, ধার্িক ও সত্যবিক্রম ; আপনা- 
দের দ্রাতৃঘ্বয়কে এক সঙ্গে দর্শন করিয়া আমি 
এই পাপ জীবন হুইতে মুক্ত হইলাম। রতু- 
বংশীবর্ভংস! ভূমগ্ুলে আমিও পূর্বে কন্দর্পের 
ন্যায় রূপবান ছিলাম; পরস্ত নিজের অপ- 
রাধেই আমি এই বিকৃত রূপ প্রাপ্ত হুইু।, 
আমার যে এই প্রকার সর্ববভূতের ভয়ঙ্কর 
বীভগুস বিকৃত রূপ, .ইহা আমি শাঁপ দোষেই 
প্রাপ্ত হইয়াছিলায । 'আপনারা রাম ও লক্ষণ 
ছুই ভ্রাতা; আপনাদিগকে মান্য করা আমার 
অবশ্যই কর্তব্য। আমি এক্ষণে যথাতথ্য নিজ 
বৃত্তান্ত বর্ণন করিতেছি, শ্রবণ করুন। শুক্র, 
চন্দ্র, সুরধ্য ও বৃহস্পতির ন্যায় আমার ভ্রিলৌক- 
বিখ্যাত অপূর্ধব রূপ ছিল। জানিবেন, আমি 
শ্রীনামক দানবের মধ্যম পুত্র; আমার নাম 
দ্নু। আমি ইন্দ্রের কোপ নিবন্ধন এইরূপ 
রূপান্তর প্রাপ্ত হইয়াছি! 

জামি কঠোর তপস্যা করিয়া ব্রহ্মাকে 
পরিতুষ্ট করিয়াছিলাম ; তিনি আমায় দীর্ঘ 
পরমায়ু প্রদান করেন) তাহাতে আমার মন- 
ক্ষামন। পূর্ণ হয়ু। 

অনস্তর 'আমি মনে করিলাম, যখন আমি 
দীর্ঘ পরমায়ু গ্রীপ্ত হইয়াছি, তখন ইন্দ্র আমার 


কি করিতে পারিবেন; এই ভাবিয়। আমি 
রণে পুরন্দরকে আক্রমণ করিলাম; পরস্ত 
ভাহার বাহু-বিক্ষিণ্ত শত-পর্বব-সম্পন্ন বজ্র 
আঘাতে আমার দুই উরু এবং মস্তক শরীর- 
মধ্যে প্রবেশিত হইল! তখন আমি তাহার 
নিকট প্রার্থনা করিলাম, আমায় যমালয়ে 
প্রেরণ করুন; নিত তিনি তাহা করিলেন 
না; আমায় উত্তর করিলেন, ব্রহ্মার বাক্য 
কখনই মিথ্য! হইবে না। 

আমি এইরূপে পরাজিত, নিস্তেজ ও 
এই প্রকার বীভৎস আকৃতি প্রাপ্ত হুইয়া, 
মস্তকে অঞ্জলি বন্ধন পূর্বক দেবরাজকে কহি- 
লাম, বজ্তপাগে! বজ্ঞ দ্বারা আহত হইয়া, 


“আমার উরু, মস্তক ও মুখ ভগ্ন হইয়া গিয়াছে; 


আমার পরমায়ুও দীর্ঘ; অতএব আহার ন| 
করিয়৷ আমি কি প্রকারে দদীর্ঘকাল জীবন 
ধারণ করিব ? 

আমার এই বাক্য শ্রবণ করিয়া বাসব 
আমায় যোজন-বিস্তৃত এই ছুই বানু এবং 
বক্ষঃস্থলে এই তীক্ষ-ংস্রা-সম্পন্ন প্রকাণ্ড 
মুখ প্রদান করিলেন। এই প্রকার বাহু'ও 
মুখ প্রাপ্ত হইয়া, আমি এই মহাবন-মধ্যে 
চারিদিকের হস্তী, ব্যাত্্, ম্বগ ও তন্মুক দিগকে 
আকর্ষণ পূর্বক আহার করিয়া মহাকফ্ে 
কালাতিপাত করিতে লাগিলাম। ফলত, ইন 
আমাকে বলিয়াছিলেন যে, যখন রামচন্দ্র ও 
লক্ষণ যুদ্ধে তোমার ছুই বাহু ছেদন করি- 
বেন,তুমি তখনস্বর্গে আগমন করিতে পারিবে। 
আপনি সেই, রামচন্দ্র; আপনকার মঙ্গল 
হউক। দেবরাজ কহিয়াছিলেন, অন্য কোন 











অরণ্যকাণ্ড | 





১৬৯ 





ব্যভিই আমাকে বধ করিতে সমর্থ হইবে না। 
নর-শ্রেষ্ঠ-দঘয় ! এক্ষণে আমিও আপনাদিগের 
সহায়তা করিব; এ অবস্থায় অগ্নি সাক্ষী করিয়! 
যাহার রহিত যরিত্রতা ক্কর আপনাদিগের 
কর্তব্য, তাহাও বলিয়। দিব। 

দন্ু এই প্রকার কহিিলে ধর্্মাত! রামচন্দ্র 
লক্ষণের শ্রবণ-গোচর নি তাহাকে বলিতে 
আরন্ত করিলেন, দনো! আমি এই ভ্রাতার 
সমভিব্যাহারে যদৃচ্ছাক্রমে জনস্থান হইতে 
শন্যত্র গমন করিয়াছিলাম; ইত্যবসরে রাবণ 
আমার যশব্িনী স্থশীল। ভাধ্যাকে হরণ করিয়] 
লইয়৷ গিয়াছে ! আমর! সেই রাক্ষসের কেবল 
নামমাত্র অবগত হইয়াছি, কিন্তু তাহার« 
আকৃতি,কি নিবাস, কি প্রভাব, আমরা কিছুই 
জ্ঞাত নহি। তুমিযদি তৎসমুদায় প্রকৃত রূপে 
জ্ঞাত থাক, তাহা হইলে যে স্থানে যে ব্যক্তি 
সীতাকে হরণ করিয়! লইয়া! গিয়াছে, বল; 
আমার এই মহা উপকার কর। আমরা 
শোকে একান্ত কাতর হইয়! এই প্রকারে অন- 
রক সর্বত্র ধাবমান হইতেছি; আমাদিগের 
উপকার করিয়! দয়ার অনুরূপ কাধ্য কর। 

রাবণ-বৃত্তান্ত-জিজ্ঞাস্ব রামচন্দ্র করুণ-বচনে 
এইরূপ বলিলে বাক্য-বিন্যাস-কুশল কবন্ধ 
উত্তর করিল, রঘুনন্দন! আমার সম্প্রতি 
দিব্য জ্ঞান নাই; স্থৃতরাং জানকী কোথায়, 
এক্ষণে আমি তাহা জ্ঞাত নহি। আমার এই 
শরীর দগ্ধ হইলে আমি নিজ রূপ প্রাপ্ত হইয়া 
জানিতে পারিব) কে সীতার উদ্দেশ করিতে 
পারিবে । নরশ্রেষ্ঠদয় ! যে মহাঁবীর্ধ্য রাক্ষস 

_বলপূর্ববক সীতাকে হরণ করিয়াছে, যতক্ষণ 


ন৷ আমার দেহ দাহ হুইতেছে, ততক্ষণ 
আমার তাহাকে জানিধার ক্ষমতা নাই। 
রাঘব ! শাপদোষে আমার দিব্যজ্ঞাম বিলুণ্ত- 
প্রায় হইয়াছে । আমি নিজ্তবকর্মাদোষেই সর্ধ্ব- 
লোক-বিগরহিত ঈদৃশ € ধ্য রূপ প্রাপ্ত হই- 
য়াছি। যাহা! হউক, রামচন্দ্র! এক্ষণে দিবাকর 
শ্রান্ত-বাহুন হইয়া অস্তাচল-চুড়াবলম্বী হইতে 
না হইতে আপনি ঘথাবিধানে আমায় গর্ভমধ্যে 
নিক্ষেপ করিয়া দাহ করুন। মহাবীর রঘু- 
নন্দন! আপনি আমায় যথাবিধা্্প্বাহ 
করিলে আমি বলিয়া! দিব, কোন্‌ ব্যক্তি 
আপনাকে রাবণের কথা সবিশেষ বলিতে 
'পাঁরিবেন। রাঘব! সেই ব্যক্তির সহিত 
আপনকার যথারীতি মিত্রত। করিতে হইবে। 
বীর শক্রু-্রমাঁথিন! সেই ব্যক্তি আঁপনকার 
সহায়তা করিবেন । রাঘব! ত্রিলোকে তাহার 
অবিদিত কিছুই নাই । ফোন বিশেষ কারণে 
সেই মহাবীর সর্বদেশ ভ্রমণ করিয়াছিলেন। 

কবন্ধরূপী দনুর মুখে ঈদৃশ বাক্য শ্রবণ 
করিয়া মহাবল মহাবীর রামচন্দ্র ও লক্ষণ 
পর্ববতের এক প্রকাগ্ প্রস্তর উৎপাটন পূর্ব্বক 
গর্ভ করিয়! তন্মধ্যে কবন্ধ-শরীর নিক্ষেপ করি- 
পেন। অনন্তর চিতা প্রস্তুত করিয়া! কাষ্ঠে 
কাষ্ঠে ঘর্ষণ পূর্বক অগ্নি উৎপাদন দ্বারা এ 
চিতা প্রস্থলিত করিয়া দিলেন। অনস্তর লক্ষ্মণ 
স্থূল স্থুল উন্কা সকল প্রস্বালিত করিয়া চিতার 
চারিদিকে অগ্নিদাঁন করিতে লাগিলেন) চিতাঁর 
সমুদয় অংশ স্বলিয়! উঠিল। ' কবন্ধের সেই 
শরীর প্রকাগু-স্বতপিণ-সঢৃশ; মেদোবাহুলয্ 
প্রযুক্ত কৃশীনু উহ! মন্দ মন্দ দাহ করিতে 





রামায়ণ। 


৭০ 








লাগিলেন। ইতিমধ্যে কবন্ধ দেবরূপী হইয়া 
শুভ্র বসন ও উত্তরীয় এবং পারিজাতের মাল| 


[ পরিধান, পূর্বক প্রহস্টাস্তঃকরণে সন্বর চিত 


পরিত্যাগ করিল।।সে তৎক্ষণাৎ সমুদায় 
দিব্য-অঙ্গ-প্রত্যঙগ- হইয়া, শুরু বসন 
পরিধান পূর্ববক ভাস্বর মৃত্তিতে হুষ্টাস্তঃকরণে 


আকাশে উদ্খিত হইল; এবং হংসযুক্ত মনো- | 


রম বিমানে নতস্তলে অবন্থিতি করিয়া মহা- 
তেজঃ-প্রভায় দশদিক সমুস্ভঠামিত করিতে 
লাশ". 

এইরূপে মহাতেজ। দনু অস্তরীক্ষে অব- 
স্থিতি করিয়! রাঁমচন্দ্রকে কহিল, রাঘব ! 


ষে ব্যক্তি যথাযথরূপে মীতার উদ্দেশ করিত" 


সমর্থ হইবেন, বলিতেছি, শ্রবণ করুন। এই 
স্থান হইতে অনতিদুরে পম্পা নামে এক 
বাপী আছে; তাহার সম্সিকটে ধষ্যমূক নামে 
বিখ্যাত এক পর্ববত রহিয়াছে; স্থগ্রীব নামে 
প্রমিদ্ধ কামরূপী মহাবল এক মহাকপি সেই 


পর্বতের অরণ্য-মধ্যে বাস করিতেছেন । 


রি 


আপনি তাহার নিকট গমন করিয়া তাহার 
সংবর্ধন! ও তাহাকে প্রদক্ষিণ করিবেন। রাম” 
চন্দ্র! লোকে ঘে সমুদায় নীতি প্রচলিত 
আছে, তদনুলারেই সমস্ত কর্তব্য বিষয়ের 
পর্ধ্]ুলোচন। কর! হুইয়৷ থাকে; ধাহার 
ষেরূপ অবস্থা,তিনি তদনুসারেই বিবেচন! 


করিয়! ভম্মধ্য হইতে বিশেষ বিশেষ নীতি 


অবলম্বন করেন। রামচন্দ্র ! আপনি ও লক্ষণ 
সম্প্রতি অত্িছুর্দশায় নিপতিত হইয়াছেন; 
সেই ছুর্দশা-নিবন্ধনই আপনি এক্ষণে ভার্য্যা- 
হুরণ-জনিত দুঃখ প্রাপ্ত হইয়াছেন । অতএব 





এক্ষণে মুহৃদৃবাক্য-অনুসারে কার্ধ্য করাই 
আপনকার উচিত হইতেছে । আমি চিন্ত! 
করিয়া দেখিলাম; যদি তাহা ন। করেন, তাহ! 
হইলে আপনকার-কার্্য-সিদ্ধি হইবে না। 
রামচন্দ্র! সেই ধর্ন্াত্বা হৃপ্রীবনামক বান- 
রের ভ্রাতা ইন্দরপুত্র বালী, ক্ুদ্ধ হইয়া! |. 
তাহাকে দূর করা দিয়াছেন ; সেই মনম্থী 
স্থগ্রীব এক্ষণে অপর চারি প্রধান বাঁনরের 
সমভিব্যাহারে পম্পা-পরিসর-শোভিত খাষ্য- 
মুক পর্বতে বাম করিতেছেন। রাঘব! 
আপনি এখনই এস্থান হইতে গমন করিয়। 
তাঁহার সহিত মিত্রতা করুন। দেখিতেছি, 
তাহার সহায়তা পাইলেই আপনকার কাধ্য- 
সিদ্ধি হইবে। 

স্থচরিত ! বেলা থাকিতে থাকিতেই, 
আপনারা এস্থান হইতে গান্রোথান করিয়। 
সেই কৃতজ্ঞ বানর-প্রবীর ন্গ্রীরের নিকট 
গমন করুন। বাঁনর বলিয়। আপনার! তাহাকে 
অবজ্ঞা করিবেন না। তিনি উপকার স্মরণ 
রাখেন; ইচ্ছামত রূপ ধারণ করিতে পারেন; 
উপযুক্ত সহায়েও তাহার প্রয়োজন আছে। 
সেই বলবাঁন বানর-যুখপতিই আপনকার 
কার্ধ্য সাধন করিতে সমর্থ হইবেন। নিজের 
বিষয়ে তিনি কৃতকার্ধ্যই হউন, আর অকৃত- 
কার্ধ্যই হউন, আপনকার কার্ধ্য তিনি অবশ্যই 
লম্পন্ন করিয়! দিবেন । সেই শ্রীমান বানরবর 
ভাক্করের ওরস পুত্র ; বাঁলীর সহিত বিরোধ 
করিয়া শঙ্কিত-চিত্তে পম্প্রাতীয়ে বিচরণ 
করিতেছেন" রাঘব ! আপনি গিয়! আন্ত 
মাক্ষী করিয়া! সত্বর লেই খধ্যমৃক-নিবাঁসী 








-& 





অরণ্যকাণ্ত | 


১৭৯ 





বানরাধিপতি স্থগ্রীবের সহিত মিত্রতা করুন । 
সেই কপিশ্রেষ্ঠ হ্বত্রীব ভূমগ্ুলমধ্যে নর- 
মাংসাশী রাক্ষদদিগের সর্বস্থানই সম্যক্রূপে 
অবগ্নত_ হইতে পারিবেন”। রাঘব ! ইহলোকে 
তাহার অবিদিত কোন স্থানই নাই। অরিন্দম ! 
সুধ্যের আলোক থাকিতে থাকিতে, আপনি 
ভ্রাতার সমভিব্যাহারে ঘুর্য্যনন্দনের নিকট 
ঘাত্র। করুন | তিনি বানরগণের সহিত বিবিধ 
নদী, পর্বত ও গিরিকন্দর অস্বেষণ করিয়া 
আপনকার জায়ার অনুসন্ধান করিতে পারি. 
বেন। সেই বানর, আপনকার বিরহে কাতর! 
সেই সীতার অন্বেষণ করিবার জন্য মহা বীর্ষ্য- 
শালী বানরদিগকে দশদিকে প্রেরণ করিবেন 1 
রামচন্দ্র! আপনকার পতি-পরায়ণ! প্রেয়মী 
হুমেরু-শৃঙ্গেই থাকুন, আর পাতালতলেই 
অবস্থিতি করুন, সেই বানরবীরই রাক্ষস- 
দিগকে পরাজিত ও প্রমথিত করিয়া তাহাকে 
আপনকার নিকট সমর্পণ করিবেন। 


তি সর্গ। 


কবন্ধোপদেশ। 

কা্য-প্রয়োজন-তত্ববিৎ কবন্ধ,রামচন্ত্রকে 
এইরূপে সীতা প্রাপ্তির উপায় নিবেদন 
করিয়। পুনর্ধবার বলিল, রাম! এই পথ 
চলিয়া! গিয়াছে ; এ দেখুন, পশ্চিমদিকে এ 
পথে মনোহর বিল্ব, পিয়াল, পনস, প্রক্ষ, 
ন্যগ্রোধ, তিন্দুক, অশ্ব, কর্ণিকার, মধূক, 
ধব, চন্দন ও অন্যান্য কুন্ধমিত বৃক্ষ সকল 
8588 শোভা বিস্তার করিতেছে । আপনার! 


বক্ষে আরোহণ ব৷ ভূমিতে প্ঠতিত করিয়া 
অমততুল্য ফল সকল ভক্ষণ করিতে করিতে 
গমন করিবেন। এক শৈল হইতে আর এক 
শৈল, এক বন হইতে নর এক বন, এইরূপে 
বহুদূর গমন করিয়া, তিনে মনো- 
মোহিনী পম্পাসরসী প্রাপ্ত হইবেন। পম্পায় 
কম্কর নাই; উহার জল অতীব নির্মল; এবং 
অবতরপ-স্থান সকল অবন্ধুর। উহাতে শৈবাল 
মাত্র নাই; শালুক উৎপল এবং কমলের 
শ্রেণী বিরাজিত রহিয়াছে । রাখধ্-পঞ্পার 
জলে স্থম্বর হংস, কাঁরগুব, ক্রোঞ্চ ও সারস 
প্রভৃতি জলচর পক্ষী সকল স্থমধুর স্বরে রব 
করিতেছে । হতা। কাহাকে বলে, এপধ্যস্ত 
তাহার! তাহা জ্ঞাত নহে; স্থৃতরাং মনুষ্য 
দর্শন করিয়! উহার ভীত হয় না। আপনারা 
ঘ্ৃতপিগু-সদৃশ স্থুলকায় সেই সকল পক্ষী ভক্ষণ 
করিবেন। রাঘব! পম্পায় রোহিত, শাল ওনল 
প্রভৃতি নান! প্রকার মৎস্য আছে। রাম! 
লক্ষণ বাণ দ্বারা তন্মধ্যে উৎকৃষ্ট উৎকৃষ$ 
বৃহদাকার এককণ্টক মৎস্য সকল বধ, স্থপাক 
ও ছেদন পূর্বক করতলে রাখিয়া কণ্টক 
বাছিয়! আপনাকে প্রদান করিষেন ! আপনি 
| যধন পম্পা-তীরে পুষ্প-সঞ্চয়ের উপর উপবিষ্ট 
হইয়। সেই স্থপক মৎস্য-মাংস ভক্ষণ করিতে 
থাকিবেন, তখন লক্ষ্মণ প্গন্ধ,দবান্থ্য-জনক, ৷ 
দ্খকর, হুশীতল, নিশ্মল বারি পদ্মপত্রে আন- 
য়ন করিয়া আপনাকে পান করিতে দিবেন । 
রাম! পম্পাকুলে বৃক্তলশ্রিত হুদৃশ্ট 
বিচিত্তাঙ্গ পৃষত প্রভৃতি বিবিধ-প্রকার বনচারী 
স্বগদিগকে দর্শন করিয়! 'আপনকার শোক- 











রী 


চর 


৮ 
পাশাপাশি শীটিিতিশিটী টি পাপিশাশীশীশাশীশাোীশিিিাশিীিিশিঁটিটি শী, 


১৭২ 





রামায়ণ। 





লাঘব হইবে! রাঘবু ! তথায় আপনি তিলক, 
কৃতমালক, এবং প্রস্ফুটিত উৎপল ও তামরস 
প্রভৃতি নাঘাবর্ণের পুষ্প সকল দর্শন করিবেন) 
এবং শব্দায়মান চ রা বলাকা, সারস ও 
কাঁরগুব গণের ঠহ রব শ্রবণ করিবেন। 
চতুর্দিকেই 'তপ্ত-কাঞ্চন-বর্ণ দাবাগি-কাস্তি 
ব্যক্তকোষ পদ্ম-সমূহ দেখিতে পাইবেন ; 
রাম! কোন ব্যক্তিই এনকলপুষ্প-বৃক্ষ রোপণ 
করে নাই; কঠোর-নিয়মাঁচারী মহর্ষি মত- 
গেরপক্িষণগণ পূর্বেবে তথায় বাস করিতেন; 
এক সময়ে বহুকাল বৃষ্টি হয় নাই; ইতিমধ্যে 
কোন দিন তাহার গুরুর নিমিত্ত বন্য ফল 
মূল আহরণ করিবার জন্য গমন করিলে গুরু- 
তর-শ্রম-নিবন্ধন ভীহাদিগের গাত্র হইতে 


"| অজজ্র স্বেদ-বিন্দু সকল ভূমিতে নিপতিত 


হয়; আত্মজ্ঞানী মুনিদিগের এ সকল স্বেদ- 
বিন্দু হইতেই এ পুষ্পসমূহ সমুৎপন্ন হইয়া 


' সেই মহাসরোবর স্থরশোভিত করিয়। আছে। 


কাকুৎস্থ! তাহাদিগের পরিচারিণী দীর্ঘ- 
জীবিনী শ্রমণা-নাম্মী শবরী অদ্যাপি সেই 
স্থানেই দৃষ্ট হইয়া থাকে। রাম! আপনি 
নিত্য-ধর্ম্ম'নিরত সর্ধভভূত-নমস্কত এবং দেব- 
কল্প; আপনাকে দর্শন করিলেই শবরী স্বর্গ 
লোহ্ক গমন করিবে। রাম ! আপনি ভ্রাতার 
সমভিব্যাহারে সত্বর এই পথ দিয়া বিবিধ- 
বক্ষ-ভূয়িষ্ঠ নানাকুহ্ম-স্থগন্ধি বিধিধ বনস্থলী 
সন্দর্শন করিতে করিতে এই স্থান হইতে 
পম্পায় গমন করুন। 

রাম! তদনস্তর আপনি পম্পার পশ্চিম 


1 তীরে উপস্থিত হইয়া এক অনুপম শূন্য আশ্রম 





দেখিতে পাইবেন। মানদ! এ আশ্রমে 
মুনিজন-পরিত্যক্ত যজ্ঞপাত্র দমকল পতিত 
রহিয়াছে । মুনিগণ যে স্থানে পাক করিতেন, 
অন্বেষণ করিয়া আপ্শর! সেই স্থানে নীবাঁর 
তগুল এবং পিগ্ললী ও লবণের সহিত মৎস্য 
পাঁক করিবেন। এ বুন পিগ্ললীতে পরিব্যাপ্ত; 
তগুলও তথায় তি পরিমাণে উৎপন্ন হইয়া 
থাকে। হ্তী সকল এ প্রধান আশ্রমে প্রবেশ 
করিতে পারে না। এ সমস্ত কাননই মহর্ষি 
মতঙ্গের আশ্রম। দেবকানন-নন্দনকানন- 
সদৃশ নানা-বিহল্গম-নিনাদিত এ কাননে অব- 
স্থিতি করিলে মনুষ্য কখনই জরাগ্রস্ত হয় 
নো। পম্পার সম্মুখেই খধ্যমূক পর্বত | বিবিধ 
বৃক্ষ খধ্যমূকে পুষ্পিত হইয়! আছে। রাম! 
খষ্যমূকে আরোহণ কর! ছুঃসাধ্য। তেজস্বী 
বিষধর সকল এঁ স্থান রক্ষা করিতেছে । যদি 
কোন বিষমাঁচারী পাপকর্থ্মা ব্যক্তি উহাতে 
আরোহণ করে, অবিলম্বেই নিদ্রিতাবস্থায় 
রাক্ষলগণ তাহাকে হরণ করিয়া! লইয়া যায়। 
রাম! মনুষ্য এ পর্ব্বতের শিখর-দেশে নিদ্রিত 
হইয়া ম্বপ্নে যে কোন সম্পত্তি দর্শন করে, 
নিদ্রা ভঙ্গ হইলে তাহাই প্রাপ্ত হয়। তথায় 
অতি প্রাচীন এক প্রকাণ্ড বৃক্ষ আছে; পুর্ব. 
কালে মহাজ্ঞানী মহাত্মা! ব্রাহ্মণগণ ব্রচ্ষের 
উদ্দেশে এ বৃক্ষ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এ 
স্থানে রাত্রিকালে নাগগণের অতীব ভীষণ 
গভীর গর্জন কর্ণকুহরে আসিয়া প্রবেশ 
করে। এ 
রাম! মতঙ্গের আশ্রম-সম্গিধানে পম্পার 
তীরে মেঘবণণ মহাবল বনহস্তী সকল পরস্পর 





অরণযকাণ্ড।, 





আঘাত করিয়া! শোখিত-সিক্ত কলেবরে পৃথক 
পৃথক স্থানে অবগাহন করিয়া! খাকে। তথায় 
জল পান এবং অঙ্গের ধুলি প্রক্ষালন করিয়া 
তীরে উ্থিত হইয়া তাহারা পুনর্বধার বন- 
মধ্যে প্রবেশ করে। রা ! এ পর্বতে এক 
মহতী গুহা 'আছে। কাধুতস্থ! & গুহার 
দ্বার শিলাঁয় আবৃত; ঠ প্রবেশ কর! 
ছুঃসাধ্য। উহার সম্মুখ-দ্বার-সমীপে এক 
স্ুবিস্তীর্ণ সরোবর রহিয়াছে । এঁ সরোবরের 
জল স্ুশীতল; উহার তীরে নানাপ্রকার 
রৃক্ষলমূহ ফলপুষ্পে সবশোভিত হইয়। আছে; 
এবং বিবিধপ্রকার ভূজঙ্গম-সমূহে উহার 
সর্বত্রই সমারৃত। বানরপ্রধান স্কৃগ্রীব অপর 
চারি সচিব সমভিব্যাহারে এ গুহায় বাস 
করিয়া! থাকেন । তিনি কখন কখন এ পর্বব- 
তের শিখর দেশেও অবস্থিতি করেন। 

দিব্য-মাল্যধারী বীর্ধ্যবান ভাস্কর-কাস্তি 
কবন্ধ, রামচন্দ্র ও লক্ষণ উভয়কে এইরূপ উপ- 
দেশ প্রদান করিয়া গগনতলে শোভা পাইতে 
লাঁগিলেন। রাম-লক্ষাণ আকাশ-ম্থিত মহা- 
ভাগ কবন্ধকে কহিলেন, দনো ! গমন কর; 
তোমার মঙ্গল হউক। দনুও বলিলেন, 
আপনারা গমন করুন; আপনাদিগের কার্ধ্য- 
সিদ্ধি হউক। 

তখন রাষচন্দ্র ও লক্ষমণ উভয়ে অত্যন্ত 
আনন্দিত হইয়া দনুকে অভ্যর্থন! ও তাছার 
নিকট বিদায় গ্রহণ পূর্ববর প্রস্থান করিলেন। 


সগ্স্ততিতম,মর্গ ॥ 


ভাগ ও 

অনস্তর আকাশ-প্গিত গিব্য- টি 
ভাঙ্করকান্তি কবদ্ধ,ক ডি! আমন্ত্রণ করিয়া 
নিজ পবিত্র আঁলয়ে প্রচ্ছান করিলেন । দশশ- 
রথ-নন্দন রাম-লম্ষমাণও বনমধ্যে কবদ্ধোপ: 
দিষট পম্পা-পথ অধলম্বন করিয়া পূর্ববাতিমুখী 
হইলেন। তীহারা স্থগ্রীবের সহিত সাক্ষাৎ 
করিবার জন্য সত্বর হইয়া পর্বতহ্পর্ণররণণণ্ত 
বহু প্রদেশ অতিক্রম করিতে লাগিলেন । 
“ই সমস্ত প্রদেশের বৃক্ষ সরল মধুময় ফল 


1 উৎপাদন করে। 


মহাবীর রাম-লঙ্ষমণ এক রাজ্জি শৈল- 
পৃষ্ঠে বান করিয়! রাত্রি প্রভাত হইলে পর- 
দিন প্রত্যুষে পুনর্ববার যাত্রা করিলেন। হার! 
বন্থদূর অতিক্রম করিয়া! অবশেষে বিচিত্র-বন- 
বিভূষিত পম্পার পশ্চিম তীরে উপস্থিত হই- 
লেন। পম্পা সরসীর পশ্চিম তীরে উপনীত 
হইয়া! উভয়ে শবরীর মনোরম আশ্রম দেখিতে | 
পাইলেম। অনন্তর বহু-রক্ষ-সমাচ্ছন্ন এ 
সুরম্য আশ্রম-মধ্যে প্রবেশ করিয়া ইতস্তত 
দর্শন করিতে করিতে তাহারা শবরীর নিকটে 
উপস্থিত হইলেন। সিদ্ধ! শবরী তীহান্দিগকে 
দর্শন করিবামাত্র কৃতাঞ্জলিপুটে দগ্ায়সান 
হুইয়! প্রথমত ধীমান রামচন্দ্রের এবং পরে 
লক্ষমণের চরণ ন্পর্শ করিল। 

অনগ্তর রামচন্দ্র দৃঢ়্রতা শবীকে 
জিজ্ঞাসা করিলেন, তাগসি ! তুষি সমুদধায় 
বিশ্ব অতিক্রম করিয়াছ ত? তোমার তপস্যা 








5৭8 


হইতেছে তু ? গুরুবসলে! তোমার গুরু- 
গুশ্রযার ফল ত ফলিয়াছে ? তুমি বিনয় ত 
শিক্ষা "করিয়াছ ? ইন্ড্রিয় দমন করিতে ত 
সমর্থ হইয়াছ ? ভুমি ইতিপূর্বে যে সকল 
তযতাত্বা তপঃসিদ্ধ' মহর্ষিদিগের উপাসন। 
করিয়াছিলে, এক্ষণেতীহার! কোথায়? আমি 
ভাহাদিগের বিবরণ শ্রবণ করিতে ইচ্ছা করি । 
রামচন্দ্র এইপ্রকার প্রশ্ন করিলে সিদ্ধজন- 
মাননীয়! সিদ্ধা শবরী উত্তর করিল, রাম! 
পৃধে্ধ খণম ধাঁহাদিগের উপাসন! করিয়া- 
ছিলাম,আপনি যে সময়ে চিত্রকুটে উপস্থিত 
হয়েন, সেই সময় তাহারা অন্ুপমকান্তিং 
সমুজ্ৰল বিমানে আরোহণ করিয়া এই স্থান 
হইতে স্বর্গে গমন করিয়াছেন। সেই ধর্িষ্ঠ 
মহাভাগ মহর্ষিগণ আমায় বলিয়! গিয়াছেন, 
ককুৎস্থ-নন্দন রামচন্দ্র এই হ্থপবিত্র আশ্রমে 
আগমন করিবেন। তুমি লক্গমণ-সমভিব্যাহারী 
সেই রামচন্দ্রের অভ্যর্থনা করিবে । তাহার 
অঙ্চনা করিলে নিশ্চয়ই তোমার অক্ষয় 
বর্গ লাভ হইবে। রঘুনন্দন ! এই দেখুন, 
আমি আপনকার জন্য এই পম্পার তীরে 
বিবিধ বন্য (ফলমূল সঞ্চয় করিয়! রাখি- 
য়াছি। 
তাপসানুগৃহীত শবরী এইরূপ বলিলে 
ধর্্মাত্ব। রামচন্দ্র কহিলেন, তাঁপমি! দনুর 
নিকট আমি মহত! মহধিদিগের প্রভাবের 
বিষয় যথাযথ রূপে শ্রবণ করিয়াছি; এক্ষণে 
যথাযথ প্রত্যক্ষ দর্শন করিতে ইচ্ছা করি। 
২). রামযুখ-বিনিঃস্ৃত এই বাক্য শ্রবণ 
| .করিয়! শবরী রামঃলক্ষমণ উভয়কে এ মহাবন 


বামায়ণ। 


প্রদর্শন করিতে আরম্ভ করিল, এবং কহিল, 
রাম-লক্ষণ! মেঘ-সঞ্চয়-সম্কাশ বিবিধ-স্বগ- 
পক্ষি-মমাতৃত পুষ্প-ফল- -ভৃয়িষ্ঠ দর্শনীয় এই 
মনোরম মহাবন দর্শন করুন| রাঘব! এই 
মহাবন মতঙ্গ-বন বলিয়া ভূমণ্ডুল বিখ্যাত। 
মহাছ্যতে ! রি শুদ্ধ-সত্্ব মন্ত্রবিৎ গুরুগণ 
এই বনে মন্ত্রোর্চারণ পূর্বক অগ্নিতে হোম 
করিতেন। এই দেখুন, প্রত্যকস্থলী নান্গী 
বেদী; তাহার1 প্রণত হুইয়! উদ্যত করে 
পুষ্পোপহার প্রদান করিয়া, এই বেদীতে 
দেবতার অর্চনা করিতেন । রঘুশ্রেষ্ঠ ! দর্শন 
করুন, ভাহাদিগের তপঃ-প্রভাবে এই সকল 
পুষ্প কি কুশ প্লান বা শুক্ষ হয় নাই। একদা 
উপবাস, শ্রম ও আলস্য নিবন্ধন গমনে অসমর্থ 
হইয়া তাহারা সপগ্তনাগরকে স্মরণ করিয়া- 
ছিলেন; এ দেখুন, স্মরণমাত্র সগ্ডসাগর একত্র 
আগমন পূর্বক তীহাদ্দিগকে এই স্থানে স্নান 
করাইয়াছিলেন। রাঘব ! এ দেখুন, সেই 
মহর্ষিগণ স্নান করিয়! বৃক্ষাপ্ত্রে যে সমস্ত 
বন্ধল লম্িত করিয়া গিয়াছেন, অদ্যাঁপি 
তাহা শুক হইতেছে না, সেই ভাবে সেই 
স্থানেই রহিয়াছে । 

শবরী, আত্মজ্ঞানী রামচন্দ্রকে এ সমস্ত | 
মুনিগণের তপস্যাঁজনিত প্রভাবের এ সকল 
ও অন্যান্য নান! নিদর্শন প্রদর্শন করিল। 
রামচন্দ্র তাহার সমস্ত কথ! শ্রবণ করিয়! 
কছিলেন, কিআশ্চধ্য !--কি অদ্ভুত! 

পৃর্ব্বোক্ত বাক্য বলিয়া শবরী পুনর্ধবার 
রাঁমচন্দ্রকে কহিল, রাম ! আপনি এই বনের 
সমস্ত দর্শন এবং যাহা শ্রাবণ করিবার, |. 





অরণ্য কাণ্ড । 





শ্রবণ করিলেন। এক্ষণে অনুমতি করুন, 
আমি এই কলেবর পরিত্যাগ করি। আমি 
এই আশ্রমবাসী যে সকল শুদ্ধপত্ব যুনি- 
গণের পরিচর্ধ্যা করিয়াছিক্সীম, আমার বাঁসনা, 
ভীঁহাদিগের নিকট গমন করি।, 

তাহার সেই ধর্মাসঙ্গতৃ বাক্য শ্রবণ করিয়া 
রাষ-লক্ষণ প্রফুল্ল বদনে স্কহিলেন, শবরি ! 
আমরা অনুমতি করিতেছি, তুমি সচ্ছন্দে 
গ্রমন কর। 

রামচন্দ্রের অনুমতি পাইয়! শবরী হুতা- 
শনে আত্ম-বিসর্জন পূর্বক তেজোঁময় কলে- 


বর ধারণ করিয়! স্বর্গে গমন করিলেন । এবং, 


সেই সকল পুণ্যবান মহর্ষি যে স্থানে বিহান্ব 
করিতেছিলেন, সমাধিবলে সেই পুণ্য স্থানেই 
উপস্থিত হইলেন। 


অষ্টসগ্তুতিতম সর্গ। 





রর পম্পাগমন। 

শবরী নিজ-পুণ্য কর্ম-প্রভাবে স্বর্গারোহণ 
করিলে ধর্মাত্ব রামচন্দ্র লক্ষমণের লমভি- 
ব্যাহারে মহর্ষিগণের আশ্চর্ধ্য প্রভাবের বিষয় 
চিন্তা করিতে লাগিলেন। পরে তিনি 
অবহিত-চেতা ভ্রাতা লক্মষমণকে কহিলেন, 
সৌমিত্রে ! আমরা এই পবিত্র আশ্রম দর্শন 
করিলাম ; এই আশ্রমে মহাত্মাদিগের বিবিধ 
আশ্চর্য্য কার্যের নিদর্শন সকল জান্বল্যমান 
রহিয়াছে। বিহঙ্গ, কুরঙ্গ ও শীর্দুল সকল 
এই আশ্রমে অসঙ্কুচিত চিন্তে বিশ্বস্ত ভাবে 





১৭৫ 


বিচরণ করিতেছে । লক্ষণ ! আমি এই সপ্ত 
সাগরের তীর্থে স্নান পূর্বক যথাবিধানে পিতৃ- 
গণের তর্পণ করিলাম ; আমার সমুদায় অম- 
গল দূর হইল; এক্ষণে মুঙ্গল উপস্থিত হই- 
য়াছে; দেখ লক্ষষণ| ৰ /£ জন্যই আমার মন 
প্রফুল হইয়াছে। মঙ্গল কি অনঙ্গল ঘটিবে, 
লোকের মনই তাহ] বলিয়া দেয়। পূর্ব্বে যাহা! 
মনোমধে। উদিত হয়, পশ্চাৎ তাহাই ঘটিয়া 
থাকে । যে সকল বস্ত দর্শনে আমার শোক 
শান্তি হইতে পারে, আজি সেই-ফ্কল,য়নো- 
রম বস্তুই চতুর্দিকে এই দৃষউ হইতেছে। 
মন্দগতি নাতিশীত রজঃশুন্য বায়ু অনুকূল 
দিক হইতে প্রবাহিত হইয়া যেন শ্রম দুরী- 
করণ পূর্বক আমারই অনুগমন করিতেছে। 
আজি আমার মানসিক শোকেরও অন্নে 
অল্পে লাঘব হইতেছে । আজি আমার অঙ্গ 
প্রত্যঙ্গ সকল স্থির এবং ইক্জ্রিয় সকল প্রশান্ত 
ও প্রফুল্ল হইতেছে। এতাদবশ অতি সন্তাঁ- 
পিত হইলেও আমার শোঁকাবেগ নৃযুন হই- 
তেছে। শরীরে পূর্বের ন্যায় শ্রী এবং ধৈর্য 
উপস্থিত হইতেছে। বোধ হয়, সেই মরশী 
সন্দর্শনেরও আর অধিক বিলম্ব নাই। দেখ 
পুরুষ-ব্যাত্র লক্ষমণ! এই সমস্ত চিন্নু আমার 
শুভ সূচনা করিতেছে। দেখ, এই মহা" 
পর্বতে এই প্রফুল হন্দর-দর্শন স্গ সকল 
আমায় প্রদক্ষিণ করিয়া মনোরম স্বরে আমার 
চতুর্দিকে বেন গান করিতেছে । সুখকর 
স্থণীতল অনুকূল বায়ু এই বনের নানা গন্ধ 
বহন করিয়া যেন আমায় পথ প্রদর্শন পূর্ব্বক 
মন্দ মন্দ প্রবাহিত হুইতৈছে। লক্ষণ! আজি 


১৪৬ 


| আমার মুখ হু প্রসম ও হন্দর-প্রভাযুক্ত হই- 

য়াছে। সৌমিত্রে! অসুপস্থিত শুভাগুভ, 
অস্তঃকরণ পূর্ব্বেই অনুভব করিয়া থাকে। 

মহাছ্যুতে! মুনিগৃণের এই পবিজ্র আশ্রমে 


চিরকালই বাস কর যুঁইতে পাঁরে। এস্থানে | 


1 অযুত বর্ষ বাদ করিলেও আশ! নিবৃত্তি পায় 


না। কিস্ত অনঘ! তোমার সমভিব্যাহারে | 


আমায় জানকীর অনুসন্ধান করিতে হইবে। 
সুতরাং এন্ানে অবস্থিত পূর্ববক কালাতিপাত 


করা কোনুক্ামেই আমাদের উচিত হইতেছে 


না। অতএব আইন, আমর! সেই ম্বন্দর-কানন- 
স্থশোভিতা পম্পায় গমন করি। পম্পার 
অনতিদ'রেই খধ্যমুক পর্ববত দৃষ্ট হইয়! থাকে। 
দরধ্য-পুত্ব হ্থবিজ্ঞ ন্থপ্রীব বালীর ভয়ে ভীত 
হইয়া, সচিব-চতুষ্টয়ের সমভিব্যাহারে এ খষ্য- 
1 যুকে সতত বাস করিতেছেন । নিজ কার্ধ্যের 
ত্বরা-নিবন্ধন আমি ত্বরায় তাহার সহিত 
সাক্ষাৎ করিতে ইচ্ছা করি ; সৌম্য ! আমা- 
দিগের দীতার অন্বেষণ তাহারই সাধ্যায়ত্ত। 
রামচন্দ্র এই প্রকার বলিলে লক্ষ্মণ 
তাছ্থাকে কহিলেন, আর্য ! চলুন, ছুই জনে 
একত্র শীত্র গমন করি, আমারও মন ত্বরা- 
স্বিতহইতেছে। 
অনস্তর রঘুনন্দন আঁশ্রম হইতে বহির্গত 
হইয়| নানা-পাদপ-পরিশোভিত পম্পা,সরো- 
বরের অতিমুখে গমন করিলেন । তিনি দেখি. 
লেন, পথিমধ্যে চাঁরিদিকেই নামাপ্রকার বৃক্ষ 
সকল পুষ্পিত হইয়া আছে) এবং বিবিধ'প্রকার 
[লতা প্রমদার ন্যায় এ বৃক্ষ-সমুছের ক্ষনধ- 


| গশ আলিঙ্গন করিক্না রছিল্লাছে। কোযস্িক, : 


বঞ্চুলক, তিরীটক, শতপত্র, পুত্রপ্রিয়, পূর্ণ 
মুখ, ভরদ্বাজ ও প্রিয়ন্বদ প্রভৃতি নাঁনাগ্রকাঁর 
বিহগ-গণের কলরবে এ মহাবন শরতিধ্যামির 
হইতেছে। ্ 

বিক্রমশালী রাঁমচন্জ্র লক্ষণের সমভি- 
ব্যাহারে এ মহাবন, অতিক্রম করিয়! বগ- 
কর-ম্বশীতল-ললিদ্ট-পূর্ণ পস্পা-সরোধর সন্দ- 
ধ্ন করিলেন। দেখিলেন, নানাপ্রকার পক্ষী 
সকল প্রফুল্ল হৃদয়ে পম্পার পবিত্র সলিলে 
বিহার করিতেছে ; বহু-পাঁদপ-সন্তুল রমণীয় 
পম্পার জল মণির ন্যায় স্বচ্ছ ; বিবিধ জলজ 
পুষ্প উহাতে সংঘটিত ভাবে উৎপন্ন হইয়াছে, 
£্রবং বহুবিধ শ্বেতপদ্ম, কুমুদ ও উৎপল সকল 
উহার শোতা সম্পাদন করিতেছে ; হংস ও 
কারগুবগণ উহাকে আচ্ছন্ন করিয়া রাখি- 
য়াছে; মহর্ষিগণ উহার জলে অবগাহন 
করিতেছেন; চক্রতবাক সকল উহাতে ক্রীড়া 
করিতেছে, এবং কলহংসগণ উহার সমস্তাৎ- 
কলরব করিয়৷ বেড়াইতেছে। 

রামচন্দ্র ও লক্ষণ সেই স্থানে হ্ৎস্পর্প, 
হ্থশতল বায়ু দ্বার! বীজ্যমান হইয়। শ্রাস্তি 
পরিহার করিলেন। তীহার] পুষ্প-ফলোপ- |. 
শোভিত কোকিল-কুল-কৃজিত বিবিধ রৃক্ষ, 
কোমল-শাদ্বল-নীল ভূমিতল, এবং বালার্ক- | 
সদৃশ পসমূছে সর্ধত্র প্রদীপিতার ন্যায়; 
হুমনোক্ছারিণী পম্প। সরসী সন্দর্নি করিয়া 
নিতান্ত ানন্দিত হইলেন। 

খষিলঙ্ব-নিষেবিতা| বিষু-পাদ্দোভ্তর! ঘা" | 
নদী গঙ্গা লন্দর্শন করিয়! দিত্রাবরুপ' ঘেমন 
তুষ্ট হউয়াছিলেন, কর্দাম-শূন্যা মসোত-দর্শনা 





অরণ্যবাশু। 





পানী পম্পা সন্দর্শন করিয়া মহাবল রাম- | পরস্পর এতাঁদৃশ সংলগ্ন যে, নভস্তুলও ভুর্সি- 


লক্ষমণও সেইরূপ প্রফুল্ল হইলেন। 





_ একোনাশীতিতম র্থ। 


রিনার 

সীতা-বিরহিত রামচন্দ্র সেই প্রসঙ্ন- 
মলিলা মনোহারিণী পম্পা-সরসীর চতুর্দিক 
নিরীক্ষণ করিয়া! ব্যাকুলিতেক্দ্রিয় হইয়া 
লক্ষমণকে সম্বোধন পূর্বক বিলাপ করিতে 
লাগিলেন, এবং কহিলেন, সৌমিত্রে ! দেখ, 
পম্পা তীরস্থিত কানন কেমন হুন্দর-দর্শন ! 
অত্রত্য বৃক্ষ সকল সশিখর শৈলের ন্যায় 
শোভা পাইতেছে। পৌমিত্রে ! সম্প্রতি মন্ম- 
থের প্রভাব একান্ত অপরিহরণীয় ; এক্ষণে 
বায়ুর স্পর্শ অতীব সুখকর; স্থগন্ধি গন্ধবহ 
নানা পুষ্পের সৌরভ হরণ করিয়া মন্দ 
মন্দ প্রবাহিত হইতেছে); কামনে নানা- 
পুষ্ছ প্রন্ফুটিত হইয়াছে। সৌমিত্র! এ 
দেখ, পুষ্পিত কাঁনন-নিকরের পুষ্প-বৃক্ষ 
সকল যেন বর্ষাকালীন খারি-ধারাঁর ন্যায় 
পুষ্পধার! বর্ষণ করিতেছে; রমণীয় প্রত্তর- 
প্রাস্ত-সঞ্জাত বহুবিধ কাননন্রম বাঁয়ুবেগে 
পরিচালিত হইয়া পুষ্প বর্ধণ দ্বারা আমায় 
যেন অভিষেক করিতেছে) চন্দন-সংর্গ 
হগীতল স্বখম্পর্শ বায়ূ প্রবাহিত হইতেছে ; 
হুগন্ধিত কানন-সমূহে ষট্পদ-বৃন্দ গান করি- 


“জিত প্রফুল্ল-হৃদয় প্রিয়া-সহচর কোকিলকুল 


। সৌমিত্রে | গিরিপ্রশ্থ সকলে পুষ্প- | মন্মথাবিষটা রী সকল, নৃত্য-পরায়ণ মনু. 





































রীক্ষ্য হইয়াছে ; দেখ, চারি দিকে স্বর্ণ 
প্রতিম কুহুম-সমূহে সমাচ্ছাদিত কর্ণিকার । 
সকল, গীতাম্বরধারী নরগৃণের ন্যায় শোভা: 
পাইতেছে। বসম্তকাল/এই উপস্থিত; এই 
কালে বিবিধ বিহঙ্গম সকল সুমধুর দ্বরে গান | 
করিতেছে । কিন্ত বিশালাক্ষী সীতা আমার 
নিকটে নাই; স্থৃতরাং এই বসস্ত একাস্তই 
আমার শোকবর্ধন হইয়া উঠিয়াছে। 
সৌমিত্রে! আমি হু*খে অতীব ক'তর 
হইয়াছি; মনোভবও আমায় অধিকতর 
রস্তাপিত করিতেছে। বসন্ত ও কামে উত্ভে- 


হৃক্টাম্তঃকরণে কলরব করিয়া আমায় যেন 
আহ্বান করিতেছে । মনোরম কানন-নির্করে 
আনন্দিত এই দাত্যুহ পক্ষী মম্মথাবিষ্ট হইয়! 
রব করিতে করিতে নিজ কান্তার অনুবর্তন 
করিতেছে । সৌমিত্রে! এই কাননে বায়ু- 
সেবনে আনন্দিত মধুরপ্বর পক্ষী সকল বিবিধ 
স্বরে গান করিতেছে, এবং ভূঙ্গরাজ পক্ষিগণ 
অবিকল তাহাদের অনুকরণ করিতেছে । 
সৌগিত্রে! রাছু গ্রহ যেমন চিত্রাকে, এই 
সঙ্কল পক্ষীও তেমনি আমার বিরছে বাম্প- 
জলে জড়ীকৃত। ম্বগশাব-লোঁচনা সীত্টকে 
নিতান্ত সন্তাপিত করিতেছে, সন্দেহ নাঁই। 
গিরিসানু সকলে ময়ুরগণ ময়ুরীগণে পরি- |. 

বেছিত হইয়। শোভা পাইতেছে। এ দেখ; | 
লক্ষণ ! আমার শোক বৃদ্ধির জন্যই যেদ | | 


এ 





৯৯ 








১4৮ 


রামায়ণ। 





ন) করিবেই বা কেন! রাক্ষসে ত তাহাদের 
প্রেয়পী হরণ করে নাই! এই বসস্তকালে 
আমি. যেমন স্ই মধ্যমা সীতার বিরহ 
ভোগ করিতেছি, তাহাদের ত তাদৃশ দশ! 
উপস্থিত হয় নাই দেখ, নবসঙ্গম-সংহৃউ 
কামীজন যেমন প্রণয়িনীকে চুম্বন করে, ভ্রম" 
রও সেইরূপ নবচুত-মঞ্জরীকে উপভোগ পূর্ববক 
চুম্বন করিতেছে। দেখ লক্ষ্মণ! শীতাব- 
সানে পুষ্পভারাক্রান্ত মহীরুহগণে এই যে 
সফ্ মংদারম পুষ্প দৃষ্ট হইতেছে, সীতা- 
বিরহে আঁমাঁর পক্ষে এতগুসমুদায়ই নিচ্ষল। 
আমি প্রেয়সীর নিমিত্ত নিতান্ত চিন্তাকুলিত; 


স্থৃতরাং পৃষ্পবাহী এই বায়ু স্থখম্পর্শ এবং. 


স্থখজনক হইলেও আমার পক্ষে জ্বলন্ত-অনল- 
সদৃশ ছুঃদহ হইয়া! উঠিয়াছে। পদ্মপলাশ- 
লোচন! শ্ঠাম]৫৫ প্রিয়া জানকী শক্রর বশ- 
বর্তিনী হইয়া আমার বিরহ ভোগ করিতেছেন; 
অতএব আমার ন্যায়, তাহারও যে শোচনীয় 
দশা উপস্থিত হইয়াছে, তাহাতে কিঞ্িম্মী রও 
সন্দেহ নাই। 

এই কাঁলে দলবদ্ধ বিহঙ্গমকুল নিতান্ত 
প্রফুল্লিত হইয়া, আমার মদনোদ্দীপন করি- 
য়াই যেন কলরবে পরম্পর পরস্পরকে আহ্বান 
করিতেছে। পর্বতশিখরে স্থখোঁপবিষ্ট এই 
হুষটান্তঃকরণ প্রমক্ত চঞ্চল বাঁয়স, প্রীবা অবনত 





৫৫ যে রমণীর শরীর শীতকালে উষ্ণ এবং উষ্ণকালে শীতল হয়, 


এবং বাহার দেহপ্রভা তগ্তকাঞ্চনের হ্যাক, তাহাকেই শ্থামা স্ত্রী 
কহে! যথা 


. আনজাধী সধীতৃহ্যা ভহ্যজাবী বব ীনঘা। 
এ] ৮ লমজাদ্ববনথাসা দবা ্যামা মহ্কীন্দীলা ॥ 








করিয়া প্রফুল্লভাষে যেন আমায় অভি- 
নন্দন করিতেছে । বোধ হয়, এই বায়স 
বৈদেহীর নিকট গিয়া আমার কুশল সংবাদ 
প্রদান পূর্বক তাহার কুশল সংবাঁদ আঁমার 
নিকট আনয়ন করিবে । দেখ লক্ষ্মণ! পক্ষি- 
কুল পুঙ্িতাগ্র বৃক্ষমকলে উপবেশন পূর্বক 
আমার মদনোদুপনার্ঘই যেন মধুর স্বরে 
আলাঁপ করিতেছে। পসৌমিত্রে ! দর্শন কর, 
কোকিল সকল খতুদোৌষে মুখরিত হইয়া, 
পম্পাঁর বিচিত্র বনরাঁজি-সমূহে কি হুমধুর 
কল্পরব করিতেছে! দেখ, এই পদ্মরসীর 
জল কেমন নির্মল ! কতশত উৎপল ইহাতে 
উৎপন্ন হইয়াছে! ইহা হংস ও কাঁরগুব- 
গণে সমাকীর্ণ, ও প্রফুল্ল-নীলোৎপল সমূহে 
সমাঁকুল; চক্রবাক সকল ইহাতে নিত্য বিহার 
করিতেছে ; এবং বিবিধ বিচিত্র বিকসিত 
পুঙ্গ সকল ইহার শোভা বিস্তার করিতেছে। 
মাতঙ্গযৃথ ও সৃগযৃখ জলার্থী হইয়া ইহাতে 
অবগাহন করিয়া থাঁকে। লক্ষণ! সীতার 
নয়নচ্ছদের ন্যায় পদ্ম ও অশোক পুষ্প ফ্কল 
দর্শন করিয়া আমার চক্ষু যেন প্রবিদ্ধ হই- 
তেছে। পন্ম-পরাগ-পরিমিভ্িত মনোরম বায়ু 
বক্ষান্তরাঁল হইতে বিনির্গত হইয়া. সীতার 
নিশ্বাসের ন্যায় প্রবাহিত হইতেছে। সৌমিত্রে! 
দেখ, পম্পার দক্ষিণতীরস্থিত গিরিসানু সকলে 
পুষ্পিত-কর্ণিকার-বৃক্ষনিকর কেমন অপূর্ব 
শোঁভা বিস্তার করিতেছে! এ দেখ, প্রচুর 
ধাতুনিবহে বিভূষিত এই শৈলরাজ বায়ু্রেগে ৷ 
ঘর্ষিত হইয়া ধাতুজাত রেণু সকল ক্ষরণ করি- 
তেছে। এ দেখ, পম্পার 'তীরজাত মধুগন্ধি 
































| মল্লিকা মালতী ও করবীর বৃক্ষ সকল পুষ্পিত 


হইয়া! কি অনির্ববচনীয় শোভাই ধারণ করি- 
য়াছে। 
সৌমিত্রে ! দেখ,স্ঞী দূরে গিরিপ্রন্থের 


| অর্ধত্রই পত্রহীন কিংশুক বৃক্ষ সকল পুষ্পিত 


(৮) 


হইয়া যেন প্রস্থলিত হুইয়াছে। মধুমাসে 
পুষ্পিত হইয়া স্বপুষ্পিতন্ধুবার, চিরবি্ব, 
মধুক, বঞ্জুল, তিন্দুক, চম্পক ও তিলক বৃক্ষ 
সকল অপূর্ব শোভা বিস্তার করিতেছে। সকল 
গিরি-সাঁনুতেই নাগীকেসর, অর্জুন ও মুচুকুন্দ 
প্রভৃতি মহীরুহ-সমূহ বিকসিত কুদ্থম-নিকরে 
শোভা পাঁইতেছে। এ দেখ, কেতক, উদ্দালক, 
শিরীষ, শিংশপা, ধব, শালসলী, রক্ত কুরুবক্* 
তিনিশ, নক্তমাল, চন্দন, পিছুল, তাল, তাল, 
নাগবল্লী, করঞ্জক, উড়ুম্বর, কদম্ব, পুর্ণকঃ 
পারিভদ্রক, নীপ ও বরুণ বৃক্ষ সকল সর্ধত্র 
পুষ্পিত হইয়া! অদৃষ্টপূর্র্ব শোঁভা ধাঁরণ করি- 
তেছে। সৌমিত্রে! বনমধ্যে বৃক্ষনিকরের 
পুঙ্গ-সম্পত্তি দর্শন কর; পুষ্পমান প্রচার 
কুরিবার জন্যই যেন ইহারা আনন্দে পুষ্প 
পরিচ্ছদ ধারণ করিয়াঁছে। দেখ, পম্পার কি 
হুন্দর-কান্তি! জল কেমন নির্মল! পম্পা 
পদ্মে আচ্ছন্ন হইয়া আছে; ইহাতে চক্রবাঁক, 
হংস ও কাঁরগুব সকল নিয়ত বিহার, এবং প্রব, 
ক্রোঞ্চ ও সারস কুল নিত্য নিনাদ করিতেছে। 
পরম রমণীয় বিহগ-গণের হ্ুমধূর রবে পম্পার 
শোঁভ1 সমধিকতর পরিবর্ধিত হইয়াছে। 
লক্ষ্মণ! এই সকল বহুবিধ বিহঙ্গমগণ 
প্রযুদিত হইয়া আমাঁর কাম উদ্দীপিত করি- 
তেছে। শ্যামা পদ্মমুখী সীতাকে স্মরণ করিয়! 





অরণ্যকাও। 


আমার মনগিজ বৃদ্ধি পাইতেছে। দেখ, বিচিত্র 
সানু সকলে মৃগগুঞ মৃগীয় সহি অবস্থিত 
করিতেছে; আর আমি মবগশাব-লোচনা বৈদে- 
হীর বিরহে একাকী নিরতিশয়' অন্থখে 
কালাতিপাঁত করিতেছ্ছি॥ পসৌমিত্রে ! যদি 
বৈদেহীর দর্শন পাই, তাহা হইলেই আমি 





১৭৯, 


মত্ত-বিহগ-গণ-নিষেবিত দুঃখ-শৌকাপহারক | 


স্বখকর এই সানুজাত মনোরম বিবিধ উৎকৃষ্ট 
কাঁননে, এবং পদ্ম-সৌগন্ধিক-পরিশোঁভিত 
বিহঙ্গম-বিনিনাদিত প্রমোৌদকর এই নলিনী- 
বনে সুখে বিহার করি! ্ 

হা স্বগশাব-লোঁচনে ! হা তগুকাঁঞ্চন- 
প্রতিমে! হা হুদয়-বল্পভে! হা মনোজ্ঞ-দর্শনে ! 
হা! শুচিন্মিতে ! হা প্রেয়সি ! আমি হতজ্ঞান 
ও বিমুঢ় হইয়াছি ! অতীব পরিতাপের বিষয় 
যে, আমি এতদূর কষ্টে পতিত হইয়াছি/ 
তুমি ইহা জানিতে পারিতেছ না! কৈকেয়ী 
রাঁজ্য হরণ করিয়া নির্বাসন করিলে যখন 
আমি বনে আগমন করি, তখনও তুমি 
আমাকে ত্যাগ কর নাই; তবে এখন আমায় 
পরিত্যাগ করিয়া নিরুদ্দেশ হইলে কেন! 


.প্রিয়ে! আমি যে ভুঃখশোঁকে কাতর হুই- 


য়াছি, তুমি তাহ! জানিতে পারিতেছ না! 
অতএব এক্ষণে তোমার সে প্রণয় কোথায়! 
সে প্রিয়বাঁক্য কোথায়! সে ভক্তি ফ্োথায় ! 
সে ন্সেহ কোথায়! সে দয়া কোথায় !. 
রামচন্দ্র সেই স্থানে শোক-মোহে হত- 
জ্ঞান হইয় এইরূপে বিল[প করিতে করিতে, 


রম্য-বারিবহা মনোক্ঞ-র্শনা পম্পা-সরমী নিরী* | | 


ক্ষণ করিতে লাগিলেন. . *- 








৬ 


১৮০10 রামারণ। 


15. নস মহাত্মা রঘুবীর রামচন্দ্র মত্ত বম | * অবশেষে রামচজ্জ ও লক্ষণ উভয়ে 
রঃ পাদপ ওঁ নির্ঝর সকল দর্শন পুর্ব্বক হথপ্রীব বানরের বাসম্থান খষ্যমূক: পর্বতে 
: ঠোকে একান্ত আক্রান্ত হইয়া খিলাঁপ করিতে | উপস্থিত হইলেন। রানরগণ মহাতেজন্বী 
এ করিতে লক্ষণের সমভিব্যাহারে উদ্ি্ চিতে | ক্লাম-লক্ষ্মণকে দর্শনুকরিয়া৷ নিরতিশয় ভীত 


সেই স্থান হইতে জু করিলেন। | হইল । 


78 


অরণ্যকাণ্ড, সমীপ্ত। 


 অশুদ্ধ-শোধন। 


স্তস্ত পড্তিঃই অণুদ্বা  শুদ্ধ। 
২ ২৯ নহষকে নাহ্ষকে। 
টৈ ১৯ খরও দৃষণও |] 





1&। 





সর্দ* 


১ 


ৰ টি শাপবৃতান্ত-বর্ণন 


| সি ০, 
2৮3 12 





ক্লামচন্ত্রের পরিতাপ-দর্শনে লক্ণের ঘাড় 





অরণ্যকাণ্ডের নির্ঘনট। 





বিষয় 

তাপস-বাক্য ১ 
তাপসদিগের উদ্বেগ-দর্শনে রামচন্ত্রের শঙ্কা ১ 
তাপমগণের আশ্রম-পরিত্যাগ "*. ৩ 
অনসুয়-বাক্য 


রামচন্ত্রের আশ্রমশ্ত্যাগ ও স্থানাস্তরে যাত্রা 
মহধি অত্রির আশ্রমে রামচক্ত্রের গমন *" 


শীতিদায় 


অনসুয়ার বাক্যে সীতার উত্তর 
সীতার বাক্যশ্রবণে অনঙ্ুযার পরিতোষ :* 


সীতা-বাঁক্য 
সীতার স্বয়স্বর-বৃত্তাত্ত-জিজ্ঞাসাঁ "'* . *** 
সীতার জন্ম ও পরিণয়-বৃতান্ত-বর্ণনা. ৮ ৭ 
দগ্ুডকারণ্য-প্রবেশ ১০ 


সীতার বৃত্তান্ত-শ্রবণে অনহুয়ার গ্রীতিপ্রকাশ ১৯ 
অভ্রিসমীপে বিদায় লইয়া রামের গহনবনগ্রবেশ ১১ 


আশ্রম-দর্শন ১২ 


রামচন্জ্রের অতিথি-নৎকার নর 
রাক্ষমদমনার্থ শরণাগত মুনিগণের প্রার্থনা .. 


বিরাধ-দর্শন 
বিরাধ কর্তৃক সীতাহরণ 


০০১ ০০ 


৫৪০৯ 


২০ 9 


বিরাঁধ-বধ 
বিরাঁধ কর্তৃক রামলক্ষণ-হরণ 


শরভন্নাশমে গমন 


(০০০০ 
র্গ বিষয় ৃ্ঠাঙ্ক। 
টে অভয়-প্রদান রা ৪ | ১ 
রামচন্ত্রের নিকট মুনিগণের আগমন ২ ২১ 
রামচন্ত্রের স্ৃতীক্ষাশ্রমে গমন ১ ২৩ 
১১ স্থতীক্ষ-দর্শন ২৩ 
স্ৃতীক্ষের সহিত রামচঞ্জ্রের সম্ভাষণ .*' ২৩ 
স্ুতীক্ষাশ্রমে রামচন্দ্রের আতিথ্য-.. 2" ২৪ 
১২ হৃতীক্ষাশ্রম-নিবাঁস ২৪ 
). স্ুুতীক্ষের নিকট বিদায়-প্রীর্থনা .... *. ২৫ 
_ সুনিগণের আশ্রম-পরিদর্শনার্থ রামের যাত্রা ২৫ 
১৩ সীতা-বাক্য ২৫ 
সিদ্ধ তপম্বীর উপাখ্যান". এ: 
রামচন্ত্রের প্রতি অহিংসাধর্থের উপদেশ "' ২৭ 
১৪ রামচক্দ্র-বাঁক্য ২৭ 


১৫ 


১৬, 


১৭ 


১৮ 





... মের সবিবি-মৎকার তত 08 


মুনিগণের নিকট কৃত রাক্ষসবধ প্রতিজ্ঞা বর্ণন ২৮ 
সীতাকে সাত্বনা করিয়া! সঙ্গে লইয়া রামের গমন২৯ 


অগস্ত্য-সঙ্ীর্তন ২৯ 
পঞ্চাপ্পর-সরোবর ও মন্দকণির উপাখ্যান... ২৯ 
রামের নানা আশ্রমে দশবৎসর অতিবাহন ৩* 

অগস্ত্য-ভ্রাতৃ-দর্শন ৩১ 
বাতাপির উপাখ্যান | | ৩২ 
অগস্তয-ভ্রাতার আশ্রমে 'রামচজ্রের আধেশ 

অগন্ত্যাশ্রম-বর্ণনা " শষ 
অগাস্তোর মাহাত্থ্য-কীর্তন*** ৩৪ 
বিশ্ধ্যপর্ধ্বতের উপাখ্যান "*. ৩৫ 

ধনুঃপরদান ্ ক ৬ 

.অগস্যের নিকট রামাগমনবার্জী-নিবোর। , ৩৬ 
৩৭ 














২ নির্ঘণ্ট পত্র। 
সর্গ বিষয় পৃষ্ঠা । | বর্গ বিষয় ৃষটাঙ্ক। 

১৯ অগস্ত্যোপদেশ ৩৯1৩০ খর-সৈম্য-দর্শন ৬০ 
পঞ্চবটাতে আশ্রম-নির্ীণের আদেশ *'- ৩৯ সীন্ভাকে লইয়! লক্ষণের গিরি গুহা-প্রবেশ... ৬১ 
রামচজ্ের পঞ্চবটা-যাত্র]'* ৮ 285 রাক্ষম-সেনাগণের আক্রমণ * ৬২ 

২৭ জ্টীফুসমাগম ৪০ | ৩১ খর-সৈন্য-বিধ্বংলন ৃ ৬৩ 
জটায়ূর আত্মপরিচয়... ৮৮:৪১] রামের প্রতি সমুদয় রাক্ষসের অন্ত-গ্রয়োগ ৬৩ 
রামচন্দ্রের পঞ্চবটা-প্রবেশ ৭ রর গান অস্ত্রে রাক্ষসসৈল্তক্ষয়. .১*. **৮ ৬৬ 

২১ 'পঞ্চবটীংনিবাস ৪৩৩২  দৃষণ-বধ ৬৬ 
আশ্রম-নির্্াণ ৮. 7 2288৪ প্রোৎ্সাহিত হতাবশিষ্ট রাক্ষসের পুনরাক্রমণ ৬৬ 
আশ্রম-প্রদর্শন :: ২ ১৮৪৪ প্রায় সমুদায় রাক্ষসসৈন্য-সংহার ... , ৬৮ 

২২ হেমত্ত-বর্ণন ৪৫ ৩৩ ত্রিশিরোবধ ৬৮ 
রামচন্দ্রের প্রাতঃন্নানার্থ গোদীবরীতে গমন ৪৫ ব্রিশিরার সহিত রামচন্ত্রের ভীষণ সংগ্রাম... ৬৯ 
ভগ্নতের প্রশংসা ও কৈবেয়ীর নিন্দা ৪৬ ত্রিশিরাকে নিহত দেখিয়! খরের ক্রোধ ... ৭৯ 

২৩ শূর্পণথা-দর্শন ৪৭1 ৩৪ খর-বিরধধীকরণ ৭৪ 
রামচক্দ্রের নিকট মদনাতুরা শূর্পণথার গন ৪২ থরের সহিত রামচন্দ্রের ঘোরতর সংগ্রাম. ৭১ 
ূ্ণবখার আত্মপরিচয় ও গ্রণয়-প্রার্থনা ... ৪২ রামচন্্রের বন্দ ও শরাসনচ্ছেদন ৮৫ 

২৪ শূর্পণখাংবিরূপণ ৫০ ৩৫ খর-বধ ৭৩ 
লক্ষণের নিকট শূর্পণখার গমন "১. ** ৫০ রামচন্জ্রকূত খর-তৎসন! : ০৭৩ 
'শূর্পণধার নাসাকর্ণজ্ছেদন ১০০৫১ খরবধের পর দেব ও খধিগণের আগমন -.. ৭৮ 

২৫ রাক্ষস-প্রয়াঁণ ৫২ ৩৬ রাবণ-বর্ণন ৭৯ 
খরের নিকট শূর্পণথার প্রার্থনা ... ৫২ শূর্পণখার লঙ্কায় গমন ৮০৯ 
রাম-বিনাশার্থ চতুর্দশ রাক্ষস-প্রেরণ ৫৩ শূর্পণখার রাবণ-সমীপে গমন *:৮১ 

২৬ প্রহিত-রাক্ষস-বধ ৫৩ | ৩৭ রাবণোদ্দীপন ৮১ 
রামাশ্রমে প্রবিষ্ট রাক্ষসদিগের গর্ধিত বাক্য ৫৪ শৃ্ণণখা-ককত রাঁবণ-তিরস্কার ৮১ 
রাক্ষমবধ-দর্শনে গরের নিকট শূর্পণথার গমন ৫৫ রাক্ষমবধ-বৃতাস্ত-কথন ১ ৮২ 

২৭ খরোদ্দীপন ৫৫1৩৮ শূর্পণখা-বাক্য ৮২ 
শূর্পণথাকে ভূপতিত। দেখিয় খরের সাত্বনা ৫৫ সীতার রূপ-বর্ণন ও প্রলোভন **১ ১৮ ৮৩ 
শুর্পণখার তিরস্কার, ১. ২.৮ ২১৮ ৫8 রাম-লক্ষণ-বিনাশপূর্ববক সীতাহরণের উপদেশ ৮৫ 

২৮ * খর-নির্যাণ ৫৬ |৩৯ . মারীচাশ্রম-প্রবেশ ৮৪ 
ঝাম-বিনাশে খরের প্রতিজ্ঞা ৫৭ বিমানারোহণে রাবণের সমুদ্রপারে যা ৮৫ 
রাক্ষস-সৈল়্ের সংগ্রাম-সজ্জা * ৫৮ মারীচের সহিত রাবণের সম্ভাযগ * ৮৬ 

২৯ উদ্পপাত-দর্শন: ৫৮18০ রাবণ-বাক্য ৮৭ 
21 খযের আত্মা... ... ৫৯ খর-দুষণ-বধ-বৃতবাক্ক-বর্থন,,,. **+ ৮? 
১ 8১১১৬ াঙগ-গবাগণের ছা ৬ সুব্ণ-মৃ্নরপে ৮৮ 





সর্গ 
8১ 


নির্ঘণ্ট পত্র | ৩ 


বিষয় ৃষ্ঠন্। 
মারীচ-বাক্য 


রামের বলবিক্রম ও গুণবর্ণন 
রামের সহিত শক্রতাটরণে নিষেধ 


মারীচ-বাক্য 
বিশ্বামিত্র-যজ-রক্ষা-বর্ণন 
মারীচের সৎপরামর্শ-দান 
মারীচ-বাক্য 
মারীচের দগুকারণ্য-বিচরণ-বৃতাস্ত 
ভয় প্রদর্শনার্থ রামের মাহাত্ম্-বর্ণন 
রাবণ-বাঁক্য 
রাবণকৃত মাঁরীচশতিরস্কার 
সীতাহরণে রাবণের দৃঢ় গ্রতিজ্ঞা 
মারীচ-বাক্য 
ভর়প্রদর্শনপূর্ববক সছুপদেশ  *** 
ভাবি-বিপৎ-কথন ্ 


মারীচের অভ্যুপপত্তি 


রামচন্জরের অদ্ভুতকর্ম-বর্ণন *$ 
বাবণ-বাক্যে মারীচের অগত্যা সম্মতি :.. 


মারীচ-সাস্তনা 
সীতাহরণের উপায় উদ্ভাবন 
রাবণের আত্মক্লাঘা 


মারীচ-সবগ-প্রবেশ 
রাবণ ও মারীচের দণ্ডকারণ্যে গমন 
মারীচের সুবর্ণ ৃ্ন্ধপ-ধারণ 
লক্ষমণ-সমাদেশ 
সুবর্ণমগ-দর্শনে সীতার লিপ্সা * 


রামচন্্রের সুবর্ণমূগ-জিপ্বক্ষা 


মারীচ-বধ | | ১০৭ ্ 


বর্ণ মৃগের গশ্ডাৎ পশ্চাঁৎ রামচন্ত্রের গমন ১০৭ 


ূ মৃত্যুকালে মারীচের নিক্ঘরপধারণ  ** ১৯৮ 


 লক্ষষগ-প্রয়াখ | -. ১০৮ 


আর্তনাদ শ্রবণে রন্মণেরগ্রতি নীারণযনাদেশ১ ১৮ 


বিষয় .... পুষ্টাঙ্ছ। 
সীতা-রাবণ-সংবাদ ১১১ 
পরিব্রাজকবেশে রাবণের রামাশ্রমে গমন ১১১ 
সীতার প্রতি রাবণের ক] উন তই 
সীতা-রাবণ-সং ১১৪ 
রাবণের নিকট সীতার নিজবৃত্াপ্ত-বর্ণনা ১১৪ 
বীবণের প্রার্থনায় সীতার ক্রোধ-বাক্য ,.. ১১৭ 
সীতা-রাবণ-সংবাদ ১১৮ 
রাবণের নিজ-বীর্য-বর্না :: ৮১১১৮ 
রাবণের পুনঃগ্রার্থনায় সীতার কটুক্তি ০১১৯ 
সীতা-হরণ ১১৯ 
নিজমৃত্তিধারী রাবণের প্রলোভন-বাকাঁ*.. ১২৪ 
রাবণ-হ্ৃতা সীতার আর্তনাদ ,..  *** ১২১ 
জটাযু-রাবণ-যুদ্ধ ১২২ 
জটাযুর তিরস্কার-বাক্য রি ১২৩ 
রথাদি ভগ্ন হইলে রাবণের ভূতলে তিন ১২৫ 


জটায়ুবধ ১২৬ 


জটাযুর তিরস্কার বাক্য ৪ **০ ১২৬ |, 


পুনর্বার ঘোরতর যুদ্ধ, *** *** ১২৭ 


রাবণ-প্রতিপ্রয়াণ ১২৮ 
জটায়ুকে ভুবিলুষ্টিত রা সীতার শোক ১২৮ 
হতাশ! সীতার মুচ্ছ4.. টস ১০১৩৪ 

রাবণ-ভৎসন ১৩০ 
রাবণক্রোড়স্থিত সীতার বাক্য ১১১৩৩ 
রামচন্দ্রের বীরত্ব-বর্ণন ১১১০ ১৩১ 

সীতার লঙ্কাপ্রবেশ ১৩২ 
াঞ্ষসীদিগের প্রতি সীভার রক্ষাভার ৪৪৭ ১৩৩ ৃ 
জনন্থানে অষ্ট-মহাবল-রাক্ষপ-প্রেরণ *** ১৩৩ 

সীতানুনয়. .  : ১৩৪. 
সীতার নিকট রাবণের গমন ও উর টা 
রাবণের প্রার্থনা- বাক্যে সীতার নেট? 


সীতা-বিস্ৃতি-দর্শন * 


ানিবিলর 


র 83884509481 “১১, এ ই বা না ১৩৯ 








৬ 
৪ নির্ঘণ্ট পত্র । | 





স্পা শিকিিশীিসীীশি 


রগ বিয়় ». পৃষঠাঙ্ক। | সর্গ . | বিষয়  পৃষ্টাঙ্ক। 
৬৩ . সীতা-সমাশ্বীন ১৩৯। ৭* . লক্ষণ-বাক্য.. ১৫৮ 
টা নিকট রর উ ৭ ১৪০ 11 অন্রনপূর্ণ-ভগরধ-দর্শনে লক্্ণের শঙ্কা: ১৫৯ 
৮৪ ***:১৪১ ' সর্বত্র অনুসন্ধানের প্রস্তাব .৮১ .. 2১৫৯ 
রি লক্ষ টা ১8১] ৭১ “ রামানুনয়া . ১৬, 
ছুলিমিত-দর্শন: । : ,, ০১5০৮ ১৪২ ধৈর্ধ্য অবলন্বনের উপদেশ ,..  **৭ ১৬৯ 
লক্ণ-দর্পনে রামচন্ত্রের আশঙ্কা ... ১৪২ শত্রসংহারের উপদেশ ১০5০ ১৬, 
৬৫ রামোপষান ১৪৩ ৭২ জটায়ুদর্শন ১৬১ 
সীতার সংবাদ-জিজ্ঞাসা 2; ৮ 8৩ জটাযুর বাক্য 8 এও ০২ ৬ 
. শৃন্তআশ্রম-দর্শন ৭ ১০১৪৪  রামচন্ত্রের নিজভাগা-নিদ্দা "৮ ১৬২ 
৬৬ লক্ষণ-গর্হণ ১৪৪৭৩  জটায়ু-সংস্কার ১৬২ 
রর সীতার তিরস্কার-কথন তা ৮০০১৪8 জটায়ুর নিকট রামচন্দ্রের প্রশ্ন, *** ১৬৩. 
(ামচজের উত্তর ও তৎবিন! ১5১৪৫ জটায়ুর মৃত্যু এ ৫১5৬৪ 
টি ৭8 কবন্ধাঙ্ক-গোচর ১৬৫ 
উট সর সীতার সিহাহ ১৪৬ রামলক্ষণের স্থিতি গণ গমন * ১৬৫ 
রামতজের বিলাপ ৬৬৩ ্ ৪ ১৪৭ কবন্ধের প্রশ্ন ১ রর 9৪5 ১৬৬ 
৬৭. রাম-বিলাপ ৮ 
রং ১৪৮৭৫ কবন্ধবাক্য ১৬৭ 
রামচন্্রের প্রলাপ বগেত ৪৪ও ৪০৯ ১৪৮ 
'রামচন্রের মৃতার আশঙ্কা .... ... ১৪৮ কবদ্ধের বাছচ্ছেদন **.. **  *** ১৬৭. 
লক্ষণের আশ্বাস প্রদান ২ত55১8৯1 ৭৬ কবন্বোপদেশ ৭5 
বন নদী পর্কৃত প্রভৃতি অনুসন্ধান ... ১৪৯ পথপ্রদর্শন ... রি 
শত রী টি খামূক পর্বতে বুত্রীবের সানি ৮ ১৭২, 
রামচন্ত্রের প্রলাপ-বাক্য ৮ ১৮১৫৯ | নিশি 
৭ রর 
4/445 আদেশ 8২ | শবরী-নশন ডিক বির রা 
: হি শবরীর আত্ম-পরিচয় ..... ,++ : *+*. ১৭৪: 
ই ? হি? তাপসদিগের বিভূতি দর্শন :... **, ১৭৪ 
লক্ষণের উপদেশ "** ** ৮৮ ১৫৩ ৭৮ পম্পা-গমন ১৭৫ 
সীতা ও রাক্ষসের পদ-চিহদর্শন.: ০ ১৫৫ রামচন্্রের মনঃগ্রসাদ ৮ *৮ ১৭৫ 
ভগ্ন রথ অশ্ব-সারথি প্রভৃতি দর্শন ৭৮৪ ১৫৫ পল্পা-সয়োবরের শোঁভাদর্শন .. +১৭ ১৭৬ 
৬৯  রামকোঁপ ১৫৬| ৭৯ রামোগ্মাদিকর | ১৭৭ 
ধর্ম, দেন ও নিজগুণের মিনা: ১৫৭ পন্পা-সরসীয় মমোহার্সিতানরর্যসপা . ১৭৭ 
জগৎ্সংহারের উদেধাগ রা... ২৯১৮ রিড রাষচজের বিলাপ ++ ১, তত ১৭৯ 


॥- অরশ্যকাণ্ডের নির্ঘণ্ট পত্র সমাপ্ত । ' 
22225252552 


“আমদ্রন্দ ভদেব বী্সমলং বস্তাহুরশ্চিমরঃ 






কাত: নগ্তিরধিকোধতিধিতঙ্ো। রিধ্ালবালোদিত:। 


পাপা এ ০০০ পাতি পপি পপ 


আদিকবি মহর্ষি বাল্মীকি প্রণীত 
রামায়ণ । 


অরণ্যকাণ্ড। 
বাঙ্গীলা-অনুবাদ। 
শ্ীকষ্চগোপাল ভক্ত কর্তৃক সম্পাদিত। 


৬৩০১ 


প্ৰান্মীকি-গিরি-সনভৃতা। রামান্ধোনিধি-সঙ্গতা। 
জীমন্ীমাযনী গ| পুনাতু ভূবনতয়ম1” 





গোপীকুষ্ণ পালের লেন নং ১৫: 
সিনা 
মুদ্রিত ও প্রকাশিত | 
ধন ১২৯০। 


০৯ 2০21৯৯4৩৪ ২১২৪৯৪৬২০ 


22:25 +++ যা 


* কলিকাত। 
গোগীকৃঞ্চ গালেব লেন ন*' ১৫ * 
নৃতন বাঙ্গালা যন্ত্রে ভ্বীযোগেন্রনাথ বিদ্যারদ্ব বর্তৃক 
মুদ্রিত ও প্রকাশিত । 


পীর ীশিশাশীশীি শীািশিশিশীশাপাশিশীপীশশ্পীশশীশীশীশীীশীশীশাশীশীপীশীশিিিশিশীশাশীশীশীীশশীশীিটী 


পপ শাসন শপ পাপা পাপ নিধলপা হাত * পরিজ 
5 দি 1৫ 
] 
চর 


বিজ্ঞাপন । 





রামায়ণ আমাদের দেশের আবালবৃদ্ধ-বনিতার যেরূপ, স্থপরিচিত, তাহাতে তৎসম্বন্ধে কিছুই বলিবান: 
আবশ্যক নাই ।--তবে এতৎসম্বদ্ধে আমাদের বিশেষ বিশেষ যাহা বক্তব্য আছে, তাহা গ্রস্থ-সমাঁণ্ডির পর বলিষায় | 
বাঁদনা রহিল। এক্ষণে কেবল ইহার প্রচার-সম্বন্ধে ছুই চারি কথা যাহা বল! আবশ্তক, নিক্নে তাহা বিবৃত 
করিতেছি। " | 

চন্্রবংশাবতংস মহাত্মা যাঁতি বলিয়াছেন ;--পন জাতু কামঃ কামাঁনামুপভোগেন শাম্যতি। হবিষ! কৃষ্ণবর্থে 
ভূয় এবাভিবর্ধতে ॥* অর্থাৎ উপভোগ দ্বারা ভোগ-লালসার পরিস্ৃপ্তি হয় নাঁ, বরং অগ্মিতে স্বৃতাহতির ন্যায় তাঁহান্ 
বৃদ্ধিই হইয়া! থাকে । এ অংশে, রামায়ণ সম্বন্কেও আমরা তাহাই 'দেখিতেছি।-_রামায়ণ যতই প্রচারিত হইতেছে, 
সাঁধারণে যতই ইহার স্থমধুর রস আম্বাদন করিতেছেন, ততই ইহার প্রতি সাধারখের আগ্রহ বৃদ্ধি হইতেছে। সাধা- 
রণের এই আগ্রহাঁতিশয় দর্পন করিয়াই আমর্। মহর্ষি বান্মীকি-প্রণীত রামায়ণের অবিকল বাঙ্গালা অঙ্থবাদ প্রচার 
করিতে কৃতসঙ্কল্প হইয়াছি। ইতিপূর্বেকসামাদের জ্ঞাতসাঁরে বাল্সীকীয় রামায়ণের যে কয়েবর্থীনি গদ্য-অন্ধুবাদ গ্রচারিত 
হইয়াছে বা এক্ষণেেও হইতেছে, তন্মধ্যে কয়েকথানি অসম্পূর্ণ অবস্থাতেই রহিয়া গিয়াছে। গুনিয়াছি, একখানি সম্পূর্ণ 
হইয়াছিল? কিন্তু তাহা এক্ষণে দেখিতে পাওয়া যায় না। মূল ও টীকার সহিত একখানি অনুবাদ চতুর্দশ বতসরাবধি 
প্রচারিত হইতে আরগু হইয়াছে, পরস্ত এ ধীর্্যস্ত শেষ হয় নাই ১--আর কত দিনে যে সম্পূর্ণ হইবে, তাহাও জানি 
নাঃ অধিকস্ত, মূল ও টাকার সহিত একত্র থাকাতে মূল্যাধিক্য-নিবদ্ধন এ অন্থবাদ কেবল-বাঙ্গালা-পাঠকদিগের 
পক্ষে নি্তীস্ত ছুরধিগম্য হইয়! রহিয়াছে । আর ছই একখানি সম্প্রতি প্রচারির্ত হইতে আরম্ভ হইয়াছে, কিন্ত তন্থারা! 
আমাদের প্রত্যাশাহুয়প ফল-লাভের সম্ভাবন! দেখিতে পাইতেছি না। এই সকল,পর্ধ্যালোচনী পূর্বক সাধারণের 
রুচির অনুরূপ করিয়া আমরা এক্ষণে এই রামায়ণ প্রচার করিতে ্রবৃত হইলাম। ূ 

সংস্কৃত সাহিত্যের মধ্যে রামায়ণ গ্রন্থ কালসহকারে যেরূপ পাঠান্তরিত ও রগাত্তরিত হইয়া গিয়াছে, বোধ করি, 
আর কোন গ্রস্থই সেরূপ হয় নাই।-_আমর! এরূপ ছুই খানি রামায়ণ দেখিয়াছি যে, তাঁহার এক খানির সহিত আর 
একখানি মিলাইলে, এক উপাখ্যান অবলম্বন করিয়া ছুই খানি পৃথক কাব্য প্রণীত হইয়াছে বলিয়! প্রতীয়মান 
হয়। যাঁহা হউক, অন্মদ্দেশীয় রামায়ণ-অন্থবাদকগণ প্রায় সকলেই বন্ে-গ্রদেশের মুদ্রিত রামায়ণ অবলম্বন করি- 
য়াছেন। আমরাও প্রথমত সেই বঙ্ধে-প্রদেশীর মূল রামায়ণ অবলম্বন করিয়াই অন্থবাদদ করিতে আরস্ত কন্িগা- 
ছিলাম, পরস্ত আমর! তাহার যতদুর মিলা ইয়া দেখা তাহাতে রামা়ণের অবস্ত-জাতব্য অনেক বিষয় ও 
অনেক শ্লোক মধ্যে মধ্যে পরিত্যক্ত থাকাতে স্থানে স্থানে অদন্বদ্ধ ও অসংলগ্ন দেখিয়া ছুই ফর্ম মুদ্রাঙ্কনের পর 


রঃ 


লে 9০ 


২ শাঁলিশীীিটি 
আমর! ইটালী দেশীয় স্থবিখ্যাত পতিত, গ্যাদ্পর গোরেসিয়ো৷ মহোদয়ের মুদ্রিত রামায়ণই এক্ষণে প্রধান- 
রূপে অবলম্বন করিয়া) সংলগক্দধ হইলে অন্যান্ত রাঁমায়ণ পুস্তক হইতেও কোন কোন অংশ গৃহীত হইতেছে। 
মহর্ষি বানীকির অভিপ্রায় যাহাতে সুম্পষ্টরূে ব্যক্ত হয়, সেইটিই মুখ্য উদ্দেশ্য রাখিয়া! অবিকল অনুবাদ যতদূর 
সরল ও প্রাঞ্জল হইতে পারে, তৎপক্ষে সাধ্যমত যত্ত ও পরিশ্রমের ক্রুটি হইতেছে ন|। প্রথমত আমি নিজেই অন্বাদ 
করিতে প্রবৃত্ত হইয়াছিলাম। কিন্তু আমার তাুশ অবকাশ ন! থাকায় আপাতত শ্রীযুক্ত প্ডিত জগন্মোহন তর্কালঙ্কার 
মহাশয়ের প্রতি ইহার অঙ্বাদের প্রধান ভার অর্পণ করিয়াছি।_তর্কালফার মহাশয় যে সংস্কত ভাষায় বিশেষ 
বাৎপন্ন, বহদর্শা এবং অস্থবাদ বিষয়ে ন্থবিচক্ষণ ও লক্ধ-প্রতিষ্ঠ, তাহা ক্ৃতবিদ্য মাত্রেই অবগত আছেন, স্থৃতরাং 
ভাহার অনুবাদ যে বিশুদ্ধ ও হৃদয়গ্রাহী হইবে, তাহা বলা বাহুল্য মাত্র। এক্ষণে সাধারণে সমাদৃত হইলেই 
চরিতীর্থহই। . ও | 

এস্থলে আর একটি কথার উল্লেখ করা আবশ্যক হইতেছে যে, আমরা বিগত জোষ্ঠ মাস হইতে রামায়ণ 
গ্রচাঁর করিব, বলিয়! বিগত বৈশাখ মাঁসে বিজ্ঞাপন প্রচার করিয়াছিলাম; কিন্ত আমাদের বিজ্ঞাপন প্রচারের পর 
আমাদের কোন বদ্ধ হার স্কত অনুবাদ পুনরিত করিয়া প্রচারিত করিবেন বলিশ্না এক বিজ্ঞাপন গ্রচাঁর 
করেন। তাছাতে তদ্দারাঁ আমাদের রাঁমায়ণ-গ্রচারের উদ্দেশ্যও নিদ্ধ হইবে ভাবিয়া! ও বিশেষ অনুরোধক্রমে 
এাবৎ কাল আমরা রাঁমাসণ প্রচারে এক প্রকার ক্ষান্তই হইয়াছিলাম; কিন্তু এক্ষণে দেখিতেছি, তাহা দ্বারা আমাদের 
সন্থল্লাহুরূপ ও প্ত্যাশাহ্যাঁরী রামায়ণ প্রচারিত হইবার সম্ভীবন! নাই, কারণ প্রীঞধ ছুই মাস অতীত হইল, 
এ পর্যন্ত স্কাহার-এক খণ্ডঁও বাহির হইল না) অধিকন্ত তিনি অনেক কার্ধোে ব্যস্ত এবং তাহার প্রচারিত রামায়ণের 
প্রথম সংস্করণ স্পূর্ণ করিতে এখনও অনেক বাকী আছে। এই সকল পর্যালোচনা করিয়। এবং আত্মীয়-ব্ু- 
গণের সছাত্বে্নায় ও সৎপরামর্শে এক্ষণে আর ক্ষান্ত থাক! যৌক্তিক বিষেচনা করিয়া আমর! সংপ্রতি সঙ্কর্পিত 
রামায়ণ-প্রচারণ-কার্ধ্যে পুনর্বার কৃত প্রবত্ত হইলাম ।- ফলত উপরি-উক্ত কারণ বশত আমাদের বি্তাপন-অন্ুসারে 
আমরা বিগত জ্যেষ্ঠ মাস হইতে প্রচার করিতে পারি নাই বণিয়া। এবং অত্যন্ত বিলম্ব হইল দেখিয়া, এই প্রথম খণ্ড, 
আবাদের নিয়মানুযায়ী আট ষর্ম্মার পরিবর্তে, চারি ফন্খ্াতেই প্রচারিত করিয়া দিলাম । আগামী খণ্ডে বার ফর্ম 
প্রচারিত করিয়] এই ক্রুটির পূরণ করিয়! দিব। এক্ষণে এ্রতন্থার! সাধারণের যৎকিঞ্চিৎ উপকার দর্শিলেও সমন্ত 


পরিশ্রম সার্থক জ্ঞান করিব। অলমতিবিদ্ররেণ ॥ 





শ্রিরুষ্জগোপাল ভক্ত । 
 সম্পাদক। 
নূতন বাঙ্গাল। যন্ত্রালয়। 
কলিকাত1-_গোপীকুষ্ণ পালের লেন নং ১৫: 
৩০এ আষাট--১২৮৯ | 


২ ২০০৯২০ িল লিলি লিলি ৩৯ 
রঙ 


